মা আরেফুল-কোরআন 
অষ্টম খণ্ড 


| সুরা মুহাম্মদ থেকে সূরা নাস | 


হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী" (র) 


মাওলানা মুহিউদ্দীন খান 





01۹3 


বিষয় পৃষ্ঠা 

সরা মুহাম্মদ ১ 

যুদ্ধবন্দীদের সম্পর্কে মুসলিম শাসন- 
কর্তার চারটি ক্ষমতা ৬ 


ইসলামে দাসত্ব ৬ 
জিহাদ সিদ্ধ হওয়ার রহস্য ১২ 
ইস্তিগফার সম্পর্কে জ্ঞাতব্য ১৯ 
আত্মীয়তা বজায় রাখার তাকীদ ২৬ 
ইয়াযীদের প্রতি অভিসম্পাত বৈধ 
কিনা? ২৬ 
সূরা ফাতহ ৩৭ 
হুদায়বিয়ার ঘটনা ৩৯ . 
_ হুদায়বিয়ার সন্ধি 86 
ইহরাম খোলা ও কুরবানী ৪৮ 
সন্ধির ফলাফল هو‎ 


ওহী শুধু কোরআনে সীমাবদ্ধ নয় ৬১ 
সাহাবায়ে কিরামের প্রতি দোষারোপ ৬৬ 


রিযওয়ান বৃক্ষ ৬৬ 
সাহাবায়ে কিরাম প্রসঙ্গ ৭২ 
ইনুশাআল্লাহ বলার তাকীদ ৭৬ 
সাহাবায়ে কিরামের গুণাবলী ৭৮ 
সাহাবায়ে কিরাম সবাই জান্নাতী . ৮৩ 
সুরা 5 ৮৫ 
1975ی‎ ও শানে-নুযুল ৮৬ 
আলিমদের আদব ৮৮ 
রওযা মোবারকের যিয়ারত ৮৯ 
সাহাবীগণের সম্পর্কে একটি প্রশ্ন ও 
জওয়াব ৯৪ 
সাহাবীগণের পারস্পরিক বাদানুবাদ ১০০ 
নাম ও লকব প্রসঙ্গ ১০৪ 


গীবত প্রসঙ্গ ১০৭ 


বিষয় 


বংশ ও ভাষাগত পার্থক্যের তাৎপর্য 


ইসলাম ও ঈমান 

সূরা ন্কাফ 

আকাশ প্রসঙ্গ 

মৃত্যুর পর পুনরুন্থান 


আল্লাহ ধমনীর চাইতেও নিকটবতাঁ 


প্রত্যেক মানুষের সাথে দুইজন 


ফেরেশতা আছে 
আমলনামা লিপিবদ্ধকারী ফেরেশতা 


মৃত্যু যন্ত্রণা 
মানুষকে হাশরের ময়দানে 


প্রত্যেকটি কথা লিপিবদ্ধ করা হয় 


উপস্থিতকারী ফেরেশতা 


মৃত্যুর পর দৃষ্টি খুলে যাবে 
23 5 
ইবাদতে রান্ত্রি জাগরণ 


রাত্রির শেষ প্রহরের বরকত ও 


ফযীলত 


সদকা-খয়রাতকারীদের প্রতি 
বিশেষ নির্দেশ 

মেহমানদারির উত্তম রীতি-নীতি 

জিন ও মানব সৃষ্টির উদ্দেশ্য 


সূরা তুর 

মজলিসের কাফফারা 
সূরা নজম 

সুরা নজমের বৈশিষ্ট্য 
মিরাজ প্রসঙ্গ 


জান্নাত ও জাহান্নামের বর্তমান 


আল্লাহর দীদার 


অবস্থান 


১১৩ 
১১৭ 
১১৮ 
১২১ 
১২২ 
১২৮ 


১৩০ 
১৩০ 
১৩১ 
১৩২ 


১৩৩ 
১৩৩, 
১৪৪ 
১৪৯ 


১৫০ 


১৫১ 
১৫৮ 
১৬৩ 
১৬৬ 
১৭৯ 
১৮১ 
১৮৫ 
১৮৭ 


১৯৩ 
১৯৮ 


বিষয় 


ইবরাহীম আ)-এর বিশেষ গুণ 
মূসা ও ইব্রাহীম আ)-এংর সহীফা 


একের গোনাহে অপরকে পাকড়াও 
করা হবে না 


ইসালে সওয়াব প্রসঙ্গ 

সূরা ক্কামর 

চন্দ্র বিদীর্ণ হওয়ার মো'জেযা 
চন্দ্র বিদীর্ণ হয়ার ঘটনা সম্পকে 


কয়েকটি প্রশ্ন 


ইজতিহাদ ও কোরআন 
সরা আর-রহমান 


একটি বাক্য বারবার উল্লেখ করার 
তাৎপর্য 


স্রা ওয়াক্ধিয়া 


সুরার বৈশিষ্ট্য £ আবদুল্লাহ ইবনে 


মাসউদের কথোপকথন 
হাশরে'র ময়দানে মানুষের 


শ্ৰেণীবিভক্তি 


পূর্ববর্তী ও পরবর্তী কারা ? 

কোরআন স্পর্শ করার মাসআলা 

সূরা হাদীদ 

শয়তানী কুমন্ত্রণার প্রতিকার 

মক্কা বিজয় ও সাহাবায়ে কিরাম 

সাহাবীগণের বৈশিষ্ট্য 

হাশরের ময়দানে নূর ও অন্ধকার 

খেলাধূলা প্রসঙ্গ 

715117۲ 7 

সরা মুজাদালা 

জিহারের সংজ্ঞা ও বিধান 

গোপন পরামর্শ সম্পর্কে নির্দেশ 

মজলিসের শিষ্টাচার 

কাফির ও গোনাহগারদের সঙ্গে 
সম্পর্ক রক্ষা 

স্রা হাশর 


২১১ 
২১২ 


২১২ 
২১৩ 
২১৮ 
২২০ 


২২১ 
২২৫ 
২৩৪ 


২৩৫ 
২৬০ 


২৬৫ 


২৬৬ 
২৬৭ 
২৮৪ 
২৮৭ 
২৮৯ 
২৯৫ 
২৯৬ 
৩০৬ 
৩১২ 
৩২৫ 
৩৩০ 
৩৩৪ 
৩৪৩ 
৩৪৫ 


৩৫১ 
৩৫৩ 


বিষয় পৃষ্ঠা 
সুরা হাশরের বৈশিষ্ট্য ও বনু নুযায়ের 
গোত্রের ইতিহাস ৩৫৬ 


ইসলাম ও মুসলমানদের উদারতা ৩৫৮ 
হাদীস অস্বীকারকারীদের প্রতি 


হুশিয়ারী ৩৬০ 

ইজতেহাদী মতভেদ প্রসঙ্গ ৩৬০ 
যুদ্ধলব্ধ সম্পদ প্রসঙ্গ ৩৬৪ 
সম্পদ পুজীভূত করা প্রসঙ্গ ৩৬৭ 
রসূলের নির্দেশ প্রসঙ্গ ৩৬৯ 
দানের ক্ষেত্রে অগ্রাধিকার ৩৭০ 
মুহাজির প্রসঙ্গ ۔.ٌ.‎ ৩৭০ 
আনসারগণের শ্রেষ্ঠত্ব ৩৭২ 
বনু নুযায়রের ধন -সম্পদ বন্টন প্রসঙ্গ ৩৭৩ 
আনসারগণের আত্মত্যাগ ৩৭৪ 
_মুহাজিরগণের বিনিময় ৩৭৮ 


` হিংসা-বিদ্বেষ থেকে পবিত্রতা ৩৭৯ 


উম্মতের সাধারণ মুসলমান প্রসঙ্গ ৩৮০ 
সাহাবায়ে কিরামের প্রতি মহব্বত ৩৮০ 


বনু কায়নুকার নির্বাসন tC 
কিয়ামত প্ৰসঙ্গ ৩৮৯ 
সূরা হাশরের শেষ তিন আয়াত ৩৯৪ 
সূরা মুমতাহিনা ৩৯৫ 
বদর যুদ্ধ পরবতাঁ মক্কার অবস্থা ৩৯৮ 
মক্কা অভিযানের প্রস্তুতি ৩৯৯ 
হদায়বিয়ার সন্গিচুক্তির কতিপয় 

শর্ত বিশ্লেষণ ৪১০ 
নারীদের আনুগত্যের শপথ ৪১৬ 
সরা সফ ৪২০ 
দাবী ও দাওয়াতের পার্থক্য ৪২৫ 
ই্জীলে রসূলে করীমের সুসংবাদ ৪২৬ 
খৃষ্টানদের তিন দল ৪৩০ 
স্রা 71 ৪৩২ 
পয়গম্থর প্রেরণের উদ্দেশ্য 8৩৫ 


মৃত্যু কামনা জায়েয কিনা 8৩৯ 


[সাত] 


বিষয় পৃষ্ঠা 
মৃত্যুর কারণাদি থেকে পলায়নের ہت‎ রসূলুল্লাহ (সা)-র মহৎ চরিত্র ৫৪১ 
বিধান ৪৩৯ | উদ্যানের মালিকদের কাহিনী ৫88 
জুমূ‘আ প্রসঙ্গ 88১ | কিয়ামতের একটি যুক্তি ৫৪৭ 
জুম‘আর পরে ব্যবসায়ে বরকত ৪8৪৩ | সুরা হাক্কা ৫৫১ 
সুরা মুনাফিকুন ৪৪৬ | সুরা মা'আরিজ ৫৬২ 
দেশ ও বংশগত জাতীয়তা ৪৪৯ | কিয়ামত দিবসের দৈর্ঘ্য ৫৬৮ 
মুনাফিক আবদুল্লাহ ইবনে যাকাতের পরিমাণ ৫৭১ 
উবাই প্রসঙ্গ ৪৫০ | হস্তমৈথুন করা হারাম ৫৭১ 
ইসলামে বর্ণ, বংশ, ভাষা এবং সব প্রকার “হক'ই আমানত ৫৭২ 
দেশী ও বিদেশীর পার্থক্য নেই 8৫৪ | সুরা নৃহ ৫৭৩ 
সাহাবায়ে কিরামের অপূর্ব দৃঢ়তা ৪8৫৫ | মানুষের বয়স হ্রাস-রদ্ধি সম্পকিত 
মুসলমানদের সাধারণ স্বার্থের প্রতি ۰ আলোচনা ৫৭৮ 
| লক্ষ্য রাখা ৪৫৬ | কবরের 5 ` GS 
সরা তাগাবুন ৪৬২ | সুরা জিন ৫৮৩ 
কিয়ামত প্রসঙ্গ ' ৪৬৭ | জিনদের স্বরূপ ৫৯০ 
গোনাহগার স্ত্রী ও সন্তান প্রসঙ্গ ৪৭২ | রসূলুল্লাহর তায়েফ সফর ৫৯০ 
ধন-সম্পদ ও সন্তান সন্ততি বিরাট জিন-সাহাবীর ঘটনা ৫৯২ 
পরীক্ষা ৪৭৩ | জিনদের আকাশ ভ্রমণ ৫৯৫ 
সুরা তালাক ৪৭৪ | গায়েব ও গায়েবের খবর প্রসঙ্গ . ৫৯৭ 
বিবাহ ও তালাক প্রহসঙ্ ৪৭৯ | সুরা 0 | ৫৯৯ 
এক সাথে তিন তালাক দেওয়া ৪৮৭ | তাহাজ্জুদ প্রসঙ্গ ৬০৪ 
বিপদাপদ থেকে মুক্তি ৪৯১ | ইসমে যাতের যিকির ৬১০ 
তালাকের ইদ্দত সম্পকিত বিধান ৪৯২ | তাওয়াস্কুলের অর্থ ৬১২ 
পৃথিবীর সপ্তস্তর প্রসঙ্গ ৪৯৯ | তাহাজ্জুদ ফরয নয় ৬১৩ 
সুরা তাহরীম ৫০১ | সূরা মুদ্দাসসির ৬১৮ 
কোন হালাল বস্তুকে নিজের উপর রূসূলুল্লাহর প্রতি কতিপয় বিশেষ 
হারাম করা প্রসঙ্গ ৫০৩ নির্দেশ ৬২৭ 
স্ত্রী ও সন্তান-সন্ততি শিক্ষা ৫০৮ | আবূ জাহল ও ওলীদের কথোপকথন ৬৩০ 
তওবা প্রসঙ্গ ۱ ৫১১ | সন্তান-সন্ততি কাছে থাকা একটি 
সূরা মূলক ৫১৪ ۱ নিয়ামত ৬৩২ 
মরণ ও জীবনের স্বরূপ ৫২৩ | কাফিরের জন্য সুপারিশ ৬৩৪ 
নেক আমল কি? ৫২৪ | সুরা কিয়ামত ৬৩৬ 
সুরা কলম ৫৩০ | নফসের তিনটি প্রকার ৬৪১ 
কলম-এর অর্থ ও ফযীলত ৫৩৯ | পুনর্থান প্রসঙ্গ ৬৪২ 


বিষয় 

ইমামের পিছনে কিরা আত প্রসঙ্গ 
সুরা দাহ'র | 

TINT 138505 আল্লাহর অপূর্ব রহস্য 
সূরা মুরসালাত 

সূরা নাবা 

জাহান্নামে চিরকাল বসবাস প্রসঙ্গ 
সুরা নাযিয়াত 

কবরে সওয়াব ও আযাব 
খেয়াল-খুশীর বিরোধিতা 

নফসের চক্রান্ত 

সুরা আবাসা 

সুরা তাকভীর 

সূরা ইনফিতার 

সূরা তাৎফীফ 

ওজনে কম দেওয়া 

সিজ্জীন ও ইল্লীন 

জান্নাত ও জাহান্নামের অবস্থানস্থল 
সূরা ইনশিকাক 

আল্লাহ্‌র নির্দেশ দুই প্রকার 
আল্লাহর দিকে প্রত্যাবর্তন 
মানুষের অস্তিত্ব ও তার শেষ মঞ্জিল 
731 57 

সূরা তারেক 

সুরা আ'লা 

বিশ্ব সৃষ্টির নিগৃঢু তাৎপর্য 
বৈজ্ঞানিক শিক্ষা ও আল্লাহর দান 
ইব্রাহিমী সহীফার বিষয়বস্তু 
সূরা গাশিয়া 

জাহানামে ঘাস, বক্ষ কিরূপে হবে 
সূরা ফজর 

পাঁচটি বিষয় 

রিযিকের স্বল্পতা ও বাহুল্য 
ইয়াতীমের জন্য ব্যয় 
কয়েকটি আশ্চর্যজনক ঘটনা 


[আট] 


ےڈ 


৬৪৫ 
৬৪৮ 
৬৫৫ 
৬৬০ 
৬৭০ 
৬৭৮ 
৬৮২ 
৬৮৭ 
৬৯০ 
৬৯৩ 
৬৯৩ 
৭০৩ 
৭১১ 
৭১৫ 
৭১৯ 
৭২১ 
৭২১ 
৭২৭ 
৭৩০ 
৭৩১ 
৭৩৪ 
৭৩৮ 
৭৪৫ 
৭৫০ 
৭৫৩ 
৭৫৫ 
৭৫৮ 
৭৬০ 
৭৬৩ 
৭৬৬ 
৭৭০ 
৭৭8 
৭৭৫ 
৭৭৯ 


' কয়েকটি শপথের তাৎপর্য 


বিষয় 


পৃষ্ঠা 


সরা বালাদ ৭৮০ 
চন্ষু ও জিহবা সৃম্টির কয়েকটি রহস্য ৭৮৪ 
অপরকে ও সৎকাজের নির্দেশ দেওয়া ৭৮৬ 
সূরা শামস ৭৮৭ 
৭৮৯ 
সরা লায়ল ৭৯৩ 
কর্মপ্রচেম্টার দিক দিয়ে মানুষের দু'দল ৭৯৫ 
সাহাবায়ে কিরাম সবাই জাহান্নাম 

থেকে মুক্ত ৭৯৭ 


স্রা যোহা ৮০০ 
কয়েকটি নিয়ামত ও এ সম্পকিত 
۱ নির্দেশ ৮৮৩ 

সুরা ইনশিরাহ ৮০৬ 
শিক্ষা ও প্রচারকার্ষে নিয়োজিত 

ব্যক্তিদের কর্তব্য ৮১০ 
آچ5‎ ৮১১ 
সৃষ্ট জীবের মধ্যে মানুষ সর্বাধিক 

সুন্দর ৮১৩ 
সরা আলাক ৮১৬ 
ওহীর সূচনা ও সর্বপ্রথম ওহী ৮২০ 
কলম তিন প্রকার ৮২৪ 
লিখন জান সবপ্রথম কাকে দান 
করা হয় ৮২৫ 
রসূলুল্লাহক্ে লিখন শিক্ষা না 
দেওয়ার রহস্য ৮২৫ 
সিজদায় দোয়া কবুল হয় ৮২৯ 
সুরা কদর ৮৩০ 
লাম্মলাতুল কদরের অর্থ ৮৩১ 
শবে-কদর কোন রাল্রি £ ৮৩২ 
শবে-কদরের ফযীলত ও বিশেষ 
দোয়া ৮৩২ 

সমস্ত এশী কিতাব রমষানেই 

অবতীর্ণ হয়েছে ৮৩৩ 


73 5 ৮৩৫ 


বিষয় 


সূরা যিলযাল 
সরা আদিয়াত 
সূরা কারেয়া 
সূরা তাকাসুর 
সূরা আছর 


মানবজাতির ক্ষতিগ্রস্ততার যুগ 
ও কালের প্রভাব 


নাজাতের শর্ত 

সুরা হমাযা 

সূরা ফীল 
হস্তীবাহিনীর ঘটনা 
সূরা কোরায়েশ 
কোরায়েশদের শ্রেষ্ঠত্ব 
সূরা মাউন 

সূরা কাউসার 
হাউযে কাউসার 
সূরা কাফিরান 
কাফিরদের সাথে শান্তিচুক্তি প্রসঙ্গ 
সূরা নছর 


কোরআনের সর্বশেষ সূরা ও 
সর্বশেষ আয়াত 


৮৪১ 
৮৪৪ 
৮৪৮ 
৮৫০ 
৮৫৪ 


৮৫৫ 
৮৫৭ 
৮৫৮ 
৮৬১ 
৮৬১ 
৮৬৭ 
৮৬৮ 
৮৭১ 
৮৭৪ 
৮৭৬ 
৮৭৯ 
৮৮২ 
৮৮৪ 


৮৮৫ 


বিষয় 
মৃত্য নিকটবতী হলে 
সূরা লাহাব 
পরোক্ষে নিন্দাবাদ 
সুরা ইখলাস 
সুরার ফযীলত 
শিরকের পূর্ণ বিরোধিতা 
সূরা ফালাক 
যাদুগ্রস্ত হওয়া বনাম নবুয়ত 
সূরা নাস ও সুরা ফালাকের 
| ফযীলত 
সূরা নাস 
শয়তানী কুমন্ত্রণা থেকে আশ্রয় 
প্রার্থনার গুরুত্ব 
সূরা নাস ও সূরা ফালাক এর 
মধ্যে পার্থক্য 
মানুষের শন্ত্র মানুষও শয়তান ও 


উভয় শত্ত র মোকাবিলায় ব্যবধান 


শয়তানী চক্রান্ত ক্ষণভঙ্গুর 
কোরআনের সূচনা ও সমাপ্তি 


৮৮৬ 
৮৮৭ 
b's Oo 
৮৯২ 


৮৯৩ 


৮৯৪ 
৮৯৫ 


৮৯৭ 


৮৯৭ 
204۵ 


08 


৯০৫ 
০৯০৫ 
৯০৫ 
৯০৭ 
৯০৭ 


মহাপরিচালকের কথা 


মহাগ্রন্থ আল-কুরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা)-এর উপর অবতীর্ণ এক 
অনন্য মু'জিযাপূর্ণ আসমানী কিতাব । আরবী ভাষায় নাধিলকৃত এই মহাগ্রন্থ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও 
ইঙ্গিতময় ভাষায় মহান রাব্বুল আলামীন বিশ্ব ও বিশ্বাতীত তাবৎ জ্ঞানের বিশাল ভাগ্তার বিশ্বমানবের 
সামনে উপস্থাপন করেছেন । মানুষের ইহকালীন ও পরকালীন জীবন-সম্পৃক্ত এমন কোন বিষয় নেই, যা 
পবিত্র কুরআনে উল্লিখিত হয়নি । বস্তুত, বিশুদ্ধতম এঁশী গ্রন্থ আল-কুরআনই সত্য ও সঠিক পথে চলার 
জন্য আল্লাহ্‌ প্রদত্ত নির্দেশনাগ্রন্থ, ইসলামী জীবন-ব্যবস্থার মূল ভিত্তি। পরিপূর্ণ ইসলামী জীবন গঠন করে 
দুনিয়া ও আখিরাতে মহান আল্লাহ্‌ রাব্বুল আলামীনের পূর্ণ সন্তুষ্টি অর্জন করতে হলে পবিত্র কুরআনের 
تک‎ হি জাগিরের + কোন 
বিকল্প নেই। 
পবিত্র কুরআনের ভাষা, শব্দচয়ন, বর্ণনাভঙ্গি ও বাক্যবিন্যাস চৌন্বক বৈশিষ্ট্যসম্পন্ন, ইঙ্গিতময় ও 
ব্যঞ্জনাধর্মী বিধায় সাধারণের পক্ষে এর মর্মবাণী ও নির্দেশাবলী অনুধাবন করা সম্ভব হয়ে ওঠে না। এমন 
কি ইসলামী বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরাও কখনও কখনও এর মর্মবাণী সম্যক উপলব্ধি করতে সক্ষম হন 
না। বস্তুত, এই সমস্যা ও অসুবিধার প্রেক্ষাপটেই পবিত্র কুরআনের বিস্তারিত ব্যাখ্যা-বিশ্রেষণ সম্বলিত 
তাফসীর শাস্ত্রের উদ্ভব । তাফসীর শান্্রবিদগণ মহানবী হযরত মুহাম্মদ (সা)-এর পবিত্র হাদীসসমূহকে 
মুল উপাদান হিসেবে গ্রহণ করে পবিত্র কুরআন ব্যাখ্যায় নিজ নিজ মেধা, প্রজ্ঞা ও বিশ্লেষণ-দক্ষতা 
প্রয়োগ করেছেন। এভাবে বহু মুফাসসির পবিত্র কুরআনের শিক্ষাকে বিশ্বব্যাপী সহজবোধ্য করার কাজে 
অনন্যসাধারণ অবদান রেখে গেছেন। এখনও এই মহতী প্রয়াস অব্যাহত রয়েছে। 

হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী" (র) উপমহাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আলিম, ইসলামী 
চিন্তাবিদ, মুফাস্সিরে কুরআন, লেখক, গ্রন্থকার । ইসলাম সম্পর্কে, বিশেষ করে পবিত্র কুরআনের 
ব্যাখ্যা-বিশ্লেষণে, তার সুগভীর পাণ্ডিত্য উপমহাদেশের সীমা ছাড়িয়ে তাকে আন্তর্জাতিক পর্যায়েও ٠ 
খ্যাতিমান করেছে। তার গ্রন্থসমূহের মধ্যে তফসীরে মা'আরেফুল-কোরআন' একটি অনন্য ও 
অসাধারণ গ্রন্থ। উর্দু ভাষায় লেখা প্রায় সাড়ে সাত হাজার পৃষ্ঠার বিশ্বনন্দিত এই তফসীর গ্রন্থটি পাঠ 
_ করে যাতে বাংলাভাষী পাঠকগণ পবিত্র কুরআন চর্চায় আরো বেশি অনুপ্রাণিত হয় এবং পবিত্র কুরআনের 
মর্মবাণী ও শিক্ষা অনুধাবন করে নিজেদের জীবনে তা বাস্তবায়ন করতে পারে, এ মহান লক্ষ্য সামনে 
রেখে ইসলামিক ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে এর তরজমার কাজ শুরু করে । 

ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ প্রকল্পের আওতায় এ গ্রন্থটি তরজমার জন্য দেশের খ্যাতনামা 
আলিম, ইসলামী চিন্তাবিদ ও লেখক মাওলানা মুহিউদ্দীন খানকে দায়িত্‌ দেয়া হয়। তিনি ৮ খণ্ডে 
তফসীরটির তরজমার কাজ সম্পন্ন করেন । হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী“ (র) বিরচিত এই 
গ্রন্থটির বঙ্গানুবাদ প্রকাশের পরই ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে। পাঠকচাহিদার প্রেক্ষিতে ইতিমধ্যে 
এ গ্রন্থের ৮ম খণ্ডের ছয়টি সংঙ্করণ প্রকাশিত হয়েছে। বর্তমানে এর সপ্তম সংস্করণ প্রকাশ করা হলো । 
এ গ্রন্থের অনুবাদ-কর্ম থেকে শুরু করে পরিমার্জন ও মুদ্রণের সকল পর্যায়ে ষারা সংশ্লিষ্ট রয়েছেন, 
আল্লাহ্‌ তা“আলা তীদের উত্তম বিনিময় দান করুন । বাংলাভাষী পাঠকগণ গ্রন্থটি পাঠের মাধ্যমে পবিত্র 
কুরআন চর্চায় আরো বেশি মনোযোগী ও উৎসাহী হবেন বলে আশা করি। 

আল্লাহ্‌ রাববুল আলামীন আমাদের এ প্রয়াস কবুল করুন। আমীন ! 


এ জেড এম শামসুল আলম 
মহাপরিচালক 
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 


দ্বিতীয় সংঙ্করণের আরয 


আল্লাহ্‌ পাকের খাস রহমতে তফসীরে মা“আরেফুল-কোরআন এদেশের সুধী 
পাঠকগণের কাছে কতটুকু জনপ্রিয়তা অর্জন করেছে, তা এ বিরাট গ্রন্থটির সব 
কয়টি খণ্ডের ২/৩টি সংস্করণের মাধ্যমেই অনুমান করা যেতে পারে । বলতে কি 
যুগশ্রেষ্ঠ সাধক আলিম হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (র)-র আন্তরিক 
নিষ্ঠার ফলশ্র্তিই বোধ হয় তীর লিখিত তফসীরখানির এমন অসাধারণ 
জনপ্রিয়তার কারণ । আল্লাহ্‌ তা'আলা প্রত্যেক যুগেই যুগ-চাহিদা পূরণে সক্ষম কিছু 
ব্যক্তিত্ব সৃষ্টি করে থাকেন৷ এ যুগের বিভিন্ন সমস্যার কোরআন ও সুন্নাহ্‌ সম্মত 
_ সহীহ্‌ সমাধান পেশ করার জন্য বোধ হয় আল্লাহ্‌ পাক এ উপমহাদেশের পরিমগ্লে 
হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী রে)-কে মনোনীত করেছিলেন । তার লিখিত 
মা'আরেফুল-কোরআন এবং অন্যান্য কিতাবের প্রতি দৃষ্টি নিবদ্ধ করলে এ সত্যটি 
সুস্পষ্ট হয়ে উঠে । 

এ তফসীরের প্রতিটি সংস্করণই সংশোধিত আকারে প্রকাশিত হচ্ছে। উক্ত খণ্ডের 
দ্বিতীয় সংস্করণেও ব্যাপক সংশোধন করা হয়েছে। পাঠকগণের খেদমতে আরয, 
দোয়া করুন সবগুলো খণ্ডেরই সংশোধিত সংস্করণ প্রকাশ করার তওফীক আল্লাহ্‌ 
পাক যেন দান করেন। ا‎ 


বিনীত 
মুহিউদ্দীন খান 


সুরা ۳ 
মদীনায় অবতীর্ণ, ৩৮ আয়াত, ৪ রুক্‌ 


০৮১৯০) ০১ ১৮৯০4 ৯ + __‏ ۰ سے 
টিরি রি ETE‏ 


টি প্র 


EEN ok 
৮৪৩১৫১১০৪৫৫ د سے‎ ৮৪0২2 کش عم‎ 
BL 0% G3 MLSNI GH ES oh S| 
TC GEL >٠ 


পরম করুণাময় ও অসীম দাতা আল্লাহ্র নামে। 

(১) যারা কুফর করে এবং আল্লাহ্‌র পথে বাধা সুষ্টি করে, আল্লাহ্‌ তাদের কর্ম ব্যর্থ 
করেদেন। (২) আর যারা বিশ্বাস স্থাপন করে, সৎকর্ম সম্পাদন করে এবং তাদের পালন- 
কর্তার পক্ষ থেকে মুহাম্মদের প্রতি অবতীর্ণ সত্যে বিশ্বা্গ করে, আল্লাহ, তাদের মন্দ কর্মসমূহ 
মাজ না ৰুরেন এবং তাদের অবস্থা ভাল করে দেন। (৩) এটা এ কারণে যে, যারা কাফির, 
তারা বাতিলের অনুসরণ করে এবং যারা বিশ্বাসী, তাঁরা তাদের পালনকর্তার নিকট থেকে 
আগত সত্যের অনুসরণ করে। এমনিভাবে ۶ মানুষের জন্য তাদের দৃষ্টাস্তসমূহ বর্ণনা 

করেন। 














لت 


তফসীরের সার-সংক্ষেপ 

যারা (নিজেরাও) কুফর করে এবং ( অপরকেও ) আল্লাহ্‌র পথ থেকে নিরস্ত করে, 
(যেমন কাফির সরদারদের অবস্থা ছিল, তারা ইসলামের পথে অন্তরায় সৃষ্টি করার জন্য 
জান ও মাল সবকিছু দ্বারা প্রচেষ্টা চালাত ), আল্লাহ্‌ তাদের কর্ম ব্যর্থ করে দেন। ( অর্থাৎ 
যেসব কর্মকে তারা ফলপ্রসূ মনে করে, ঈমান না থাকার কারণে সেগুলো গ্রহণযোগ্য নয়, 
বরং উহার মধ্যে কিছু কিছু কর্ম উল্টা তাদের শাস্তির কারণ হবে; যেমন, আল্লাহ্‌র পথে 


২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


হিরা 7 Nr‏ و م۸ و 
৯১09১ 95৯৬৪‏ ٹکو ن: বাধা সৃষ্টি করার কাজে অর্থকড়ি ব্যয় করা । আল্লাহ বলেন‏ 


G CAS NNT 
حسر ة8 الم‎ (৪৬০ পক্ষান্তরে ) যারা বিশ্বাস স্থাপন করে, সৎকর্ম সম্পাদন করে এবং 


(তাদের বিশ্বাসের বিবরণ এই যে) তারা তাদের পালনকর্তার পক্ষ থেকে মুহাম্মদ সো) 
-এর প্রতি অবতীর্ণ সত্যে বিশ্বাস করে, (যা মেনে চলাও জরুরী )। আল্লাহ্‌ তা'আলা তাদের 
গোনাহসমৃহ মার্জনা করবেন এবং (উভয় জাহানে ) তাদের অবস্থা ভাল রাখবেন € ইহকালে 
এভাবে যে, তাদের সৎকর্ম করার তওফীক উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং পরকালে এভাবে 
যে, তারা আযাব থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশাধিকার পাবে )। এটা (অর্থাৎ মুমিনদের 
স্খ-স্বাচ্ছন্দ্য ও কাফিরদের দুর্গতি ) এ কারণে যে, কাফিররা ভ্রান্ত পথের অনুসরণ করে 
এবং ঈমানদাররা শুদ্ধ পথের অনুসরণ করে ; যা তাদের পালনকতার পক্ষ থেকে আগত ۱ 
(ভ্রান্ত পথের পরিণাম যে ব্যর্থতা এবং শুদ্ধ পথের পরিণাম যে সাফল্য, তা বর্ণনার অপেক্ষা 


রাখে না। তাই কাফিররা ব্যর্থ মনোরথ হবে এবং মুমিনগণ সফলকাম হবেন । ইসলাম 
hug A 


যে শ্ুদ্ধপথ, এ সম্পর্কে সন্দেহ হলে (৪: ৬৮ বলে এর জওয়াব দেওয়া হয়েছে । অর্থাৎ 


প্রমাণ এই যে, এটা আল্লাহর পক্ষ থেকে আগত । পয়গন্ধরের মো'জেযাসমূহ বিশেষ করে 
কোরআনের অলৌকিকতা দ্বারা প্রমাণিত হয় যে, ইসলাম আল্লাহ্‌র পক্ষ থেকে আগত ار‎ 
আল্লাহ তা"আলা এমনিভাবে ( অর্থাৎ উপরোক্ত অবস্থা বর্ণনা করার মতই ) মানুষের 
(উপকার ও হিদায়তের ) জন্য তাদের দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন, (যাতে উৎসাহ প্রদান ও 
ভীতি প্রদর্শন--উভয় পন্থায় তাদেরকে হিদায়ত করা যায় )। 


আনুষঙ্গিক জাতব্য বিষয় 


স্রা মুহাম্মদের অপর নাম সূরা কিতালও । কেননা, এতে ‘কিতাল’ তথা জিহাদের 
বিধি-বিধান বণিত হয়েছে । মদীনায় হিজরতের অব্যবহিত পরেই এই সূরা অবতীর্ণ 


RZ Ko hou 22 


5۳7۳5 ۱ এমনকি, এর একটি আয়াত 8 Û ae a ৮ সম্পর্কে হযরত ইবনে আব্বাস 
02 ৩০ ৬৫ ۱ 


(রা) থেকে বণিত আছে যে, এটি মক্কায় অবতীর্ণ আয়াত । কেননা, এই আয়াতটি তখন 
নাধিল হয়েছিল, যখন রসূলুল্লাহ সো) হিজরতের উদ্দেশ্যে মন্ধা থেকে বের হয়েছিলেন এবং 
মন্কার জনবসতি ও বায়তুল্লাহ্‌র দিকে দৃষ্টিপাত করে বলেছিলেন 8 হে মন্তা নগরী, 
জগতের সমস্ত নগরের মধ্যে তুমিই আমার কাছে প্রিয় । যদি মন্ধার অধিবাসীরা আমাকে 
এখান থেকে বহিষ্কার না করত, তবে আমি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কখনও তোমাকে ত্যাগ 
করতাম না। তফসীরবিদগণের পরিভাষায় যে আয়াত হিজরতের সফরে অবতীর্ণ হয়েছে, 
তাকে মক্কায় অবতীর্ণ আয়াত গণ্য করা হয়। মোটকথা এই যে, এই সূরা মদীনায় 
হিজরতের অব্যবহিত পরেই অবতীর্ণ হয়েছে এবং মদীনায় পৌঁছেই কাফিরদের সাথে 
জিহাদ ও যুদ্ধের বিধানাবলী নাযিল হয়েছে! 





সুরা মুহাম্মদ | ৩ 


AT AGB‏ ہم 


আল্লাহ্র পথ) বলে ইসলামকে‏ سبیل الله ১০- এখানে‏ وا سی سبیل الله 


Ndr “NA পাত 
বোঝানো হয়েছে। (৮১ ৮০০ 1 ০51 বলে কাফিরদের এঁ সকল কর্ম বোঝানো হয়েছে 
যা প্রকৃতপক্ষে সৎ কর্ম, যেমন ফকীর-মিসকীনকে সাহায্য ও সহায়তা করা, প্রতিবেশীর 
সমর্থন ও হিফাষত করা, দানশীলতা, দান-খয়রাত ইত্যাদি। এসব কর্ম যদিও প্রকৃতপক্ষে 
সৎকর্ম, কিন্তু ঈমানসহ হলেই পরকালে এগুলো দ্বারা উপকার পাওয়া যাবে। কাফিরদের 
এ ধরনের সৎ কর্ম পরকালে তাদের জন্য মোটেই উপকারী হবে না। তবে তাদের সৎ 
কর্মের বিনিময়ে ইহকালেই তাদেরকে আরাম ও সুখ দান করা হয়। 


৮5 1 পাঠ ۵ مس و‎ 

5-যদিও পূর্ববর্তী বাক্যেও ঈমান ও সৎ কর্মের -‏ اسنوأ ہما 7 ل علی محمن 
2 

কথা উল্লেখ করা হয়েছে, যাতে iS (সা)- - রিসালত ও তার প্রতি অবতীর্ণ ওহীও 
শামিল রয়েছে, কিন্তু এই দ্বিতীয় বাক্যে একথা স্পম্টভাবে পুনরুল্লেখ করার উদ্দেশ্য এই 
সত্য ব্যক্ত করা যে, শেষনবী মুহাম্মদ সো)-এর সমস্ত শিক্ষা সর্বান্তকরণে গ্রহণ করার 
উপরই ঈমানের আসল ভিত্তি প্রতিষ্ঠিত রয়েছে। 


শব্দটি কখনও অবস্থার অর্থে এবং কখনও অন্তরের‏ بال-واصلم با لهم 
অর্থে ব্যবহৃত হয়। এখানে উভয় অর্থ নেওয়া যায়। প্রথম অর্থে আয়াতেরণ্নর্ম এই যে,‏ 
আল্লাহ তা'আলা তাদের অবস্থাকে অর্থাৎ ইহকাল ও পরকালের সমস্ত কর্মকে ভাল করে‏ 
দেন। দ্বিতীয় অর্থে উদ্দেশ্য এই ঘে, আল্লাহ্‌ তা“আলা তাদের অন্তরকে ঠিক করে দেন। এর‏ 
সারমর্মও সমস্ত কাজকর্ম ঠিক করে দেওয়া । কেননা, কাজকর্ম ঠিক করে দেওয়া অন্তর‏ 
ঠিক করে দেওয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত।‏ 





আগা. جح‎ 








mey i ক এ কমা পপ‏ و مج 


REE) BoE SB DY GNM الق‎ 
27 2 ےو و‎ 


هم شزو وا :اتا ما بعد و اما 8০5 ।‏ 25 
36১)‏ 8 


(8) অতঃপর যখন তোমরা কাফিরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও, তখন তাদের 
গর্দান মার, অবশেষে ঘখন তাদেরকে পূর্ণরূপে পরাভূত কর তখন তাদেরকে শক্ত করে বেঁধে 
ফেল। অতঃপর হয় তাদের প্রতি অনুগ্রহ কর, না হয় তাদের নিকট হতে মুত্ি্পণ লও। 
তোমরা যুদ্ধ চালিয়ে ঘাবে, যে পর্যন্ত না শন্রুপক্ষ অচ্ভ্র সংবরণ করবে। 


تچ 





0 کر در .تا 








8 তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


তফসীরের সার-সংক্ষেপ 


(পূর্বোল্লিখিত আয়াতসমূহে বর্ণিত হয়েছে যে, মু'মিনরা সংস্কারকামী এবং কাফিররা 
অনর্থকামী। এরই পরিপ্রেক্ষিতে কুফর ও কাফিরদের অনর্থ দুর করার জন্য আলোচ্য 
আয়াতে জিহাদের বিধানাবলী আলোচিত হয়েছে)। অতঃপর যখন তোমরা কাফিরদের 
সাথে যুদ্ধে মুকাবিলা কর, তখন তাদের গর্দান মার, অবশেষে যখন তাদের খুব রক্তপাত 
ঘটিয়ে নাও, (এর অর্থ কাফিরদের শোর্ষবীর্য নিঃশেষ হয়ে যাওয়া এবং যুদ্ধ বন্ধ করা হলে 
মূসলমানদের ক্ষতি অথবা কাফিরদের প্রবল হয়ে যাওয়ার আশংকা না থাকা) তখন 
(কাফিরদেরকে বন্দী করে) খুব শক্ত করে বেঁধে ফেল। অতঃপর (তোমরা উভয় কাজ 
করতে পার) হয় তাদেরকে মুক্তিপণ না নিয়ে মুক্ত করে দেবে, না হয় মুক্তিপণ নিয়ে ছেড়ে 
দেবে। (এই যুদ্ধ ও বন্দী করার নির্দেশ তখন পর্যন্ত) যে পর্যন্ত না ( শত্রু) যোদ্ধারা অস্ত্র 
সংবরণ করে। (অর্থাৎ হয় তারা ইসলাম কবূল করবে, না হয় মুসলমানদের যিম্মী হয়ে 
বসবাস করতে রাষী হবে। এরূপ করলে যুদ্ধ ও বন্দী কোন কিছুই করা জায়েয হবে না)। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


আলোচ্য আয়াত থেকে দু'টি বিষয় প্রমাণিত হয়। এক. যুদ্ধের মাধ্যমে কাফিরদের 
শৌর্যবীর্য নিঃশেষ হয়ে গেলে তাদেরকে হত্যার পরিবর্তে বন্দী করতে হবে । দুই. অতঃপর 
এই যুদ্ধবন্দীদের সম্পর্কে মুসলমানদেরকে দু'রকম ক্ষমতা দেওয়া হয়েছে। প্রথমত 
রুপাবশ... তাদেরকে কোন রকম মুক্তিপণ ও বিনিময় ব্যতিরেকেই মৃত্ত করে দেওয়া। 
দ্বিতীয়ত মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া। মুক্তিপণ এরূপও হতে পারে যে, আমাদের কিছু- 
সংখ্যক মুসলমান তাদের হাতে বন্দী থাকলে, তাদের বিনিময়ে কাফির বন্দীদেরকে মুক্ত 
করা এবং এরূপও হতে পারে যে, কিছু অর্থকড়ি নিয়ে ছেড়ে দেওয়া। এই বিধান পূর্ব- 
বণিত সুরা আনফালের বিধানের বাহ্যত খেলাফ। সূরা আনফালে বদর যুদ্ধের বন্দীদেরকে 
মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কারণে আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে শাস্তিবাণী 
অবতীর্ণ হয়েছিল এবং রসূলুল্লাহ (সা) বলেছিলেন ঃ আমাদের এই সিদ্ধান্তের কারণে 
আল্লাহ্‌ তা'আলার আযাব নিকটবাঁ হয়ে গিয়েছিল-_যদি এই আযাব আসত, তবে ওমর 
ইবনে খাত্তাব ও সাদ ইবনে মুয়ায রো) ব্যতীত কেউ তা থেকে রক্ষা পেত না। কেননা, 
তারা মুজিপণ নিয়ে ছেড়ে দেওয়ার বিপক্ষে ছিলেন। এই ঘটনার পূর্ণ বিবরণ তফসীরে 
মা'আরেফুল-কোরআনের চতুর্থ খণ্ডে লিপিবদ্ধ হয়েছে। সার কথা এই যে, সুরা আনফালের 
আয়াত বদরের বন্দীদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়াও নিষিদ্ধ করেছিল | কাজেই মক্তি- 
পণ ব্যতিরেকে ছেড়ে দেওয়া আরও উত্তমরূপে নিষিদ্ধ ছিল । স্রা মুহাম্মদের আলোচ্য 
আয়াত এই উভয় বিষয়কে সিদ্ধ সাব্যস্ত করেছে। এ কারণেই অধিকাংশ সাহাবী ও 
ফিক্হবিদ বলেন যে, সুরা মুহাম্মদের আলোচ্য আয়াত সূরা আনফালের আয়াতকে রহিত 
করে দিয়েছে । তফসীরে মাযহারীতে আছে, হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা), 
হাসান, আতা (র), অধিকাংশ সাহাবী ও ফিক্হবিদের উক্তি তাই। সওরী, শাফেয়ী, 
আহমদ, ইসহাক রে) প্রমুখ ফিকহবিদ ইমামের মাযহাবও তাই। হযরত ইবনে 


551 ৫ 


আব্বাস (রা) বলেন, বদর যুদ্ধের সময় মুসলমানদের সংখ্যা কম ছিল। তখন কৃপা করা 
ও মুক্তিপণ নেওয়া নিষিদ্ধ ছিল। পরে যখন মুসলমানদের শৌর্ষবীর্য ও সংখ্যা বেড়ে যায়, 
তখন সূরা মুহাম্মদে কৃপা করা ও মুক্তিপণ নেওয়ার অনুমতি দান করা হয়। তফসীরে 
মাহারীতে কাষী সানাউল্লাহ এ কথাটি উদ্ধৃত করার পর বলেন, এ উক্তিই বিশুদ্ধ ও 
পছন্দনীয় । কেননা, স্বয়ং রসূলুল্লাহ্‌ (সা) একে কাযে পরিণত করেছেন এবং খোলাফায়ে 
রাশেদীনও একে কার্ষে পরিণত করে দেখিয়েছেন । তাই এই আয়াত সুরা আনফালের 
আয়াতকে রহিত করে দিয়েছে। কারণ এই যে, সূরা আনফালের আয়াত বদর যুদ্ধের 
সময় অবতীর্ণ হয়। বদর যুদ্ধ হিজরতের দ্বিতীয় সালে সংঘটিত হয়েছিল । আর 
রসুলুল্লাহ (সা) ষষ্ঠ হিজরীতে হুদায়বিয়ার ঘটনার সময় সুরা মুহাম্মদের আলোচ্য 
আয়াত অনুযায়ী বন্দীদেরকে মুক্তিপণ ব্যতিরেকে মুক্ত করেছিলেন। 


সহীহ্‌ মুসলিমে হযরত আনাস রো) থেকে বর্ণিত আছে যে, একবার মক্কার আশি 
জন কাফির রসূলুল্লাহ (সা)-কে অতকিতে হত্যা করার ইচ্ছা নিয়ে তানয়ীম পাহাড় থেকে 
নিচে অবতরণ করে । রস্লুল্লাহ (সা) তাদেরকে জীবিত গ্রেফতার করেন এবং মুক্তিপণ 
ব্যতিরেকেই মুক্ত করে দেন । এরই পরিপ্রেক্ষিতে সূরা ফাতহের নিম্নোক্ত আয়াত অবতীর্ণ 
হয় ৪ 
No K Au 8৫ 8৯১৫৬১৫৯১৩৫ ১5৫ টা ভর্তি টি جا‎ 98: 
بعد‎ oye Ke ER pale pie و هو الد ی کف | ید ھم عنکم و ا ید‎ 
| NAZANIN N 


ان آظفر کم علیهم و 


এক রিওয়ায়েত অনুযায়ী ইমাম আষম আবূ হানীফা (র)-র প্রসিদ্ধ মাযহাব এই 
যে, যুদ্ধবন্দীদেরকে মুক্তিপণ ব্যতিরেকে অথবা মুক্তিপণ নিয়ে মুক্ত করে দেওয়া জায়েয 
নয়। এ কারণেই হানাফী আলিমগণ সূরা মুহাম্মদের আলোচ্য আয়াতকে ইমাম আযমের 
মতে রহিত ও সূরা আনফালের আয়াতকে রহিতকারী সাব্যস্ত করেছেন। কিন্তু তফসীরে 
মাষহারী সুস্পষ্টভাবে বর্ণনা ফরেছে যে, সুরা আনফালের আয়াত পূর্বে এবং সূরা 
মুহাম্মদের আয়াত পরে অবতীর্ণ হয়েছে। তাই সূরা মুহাম্মদের আয়াতই রহিতকারী 
এবং সরা আনফালের আয়াত রহিত। ইমাম আযমের পছন্দনীয় মাযহাবও অধিকাংশ 
সাহাবী ও ফিক্হবিদের অনুরূপ মুক্ত করা জায়েষ বলে তফসীরে মাহারী বর্ণনা করেছে। 
যদি এতেই মুসলমানদের উপকারিতা নিহিত থাকে, তফসীরে মাযহারীর মতে এটাই 
বিশুদ্ধ ও পছন্দনীয় মাযহাব । হানাফী আলিমগণের মধ্যে আল্লামা ইবনে হুমাম রর) 
ফতহুল কাদীর' গ্রন্থে এই মাযহাবই গ্রহণ করেছেন। তিনি লিখেন $ কুদুরী ও হিদায়ার 
বর্ণনা অনুযায়ী ইমাম আযমের মতে বন্দীদেরকে মুক্তিপণ নিয়ে মুক্ত করা যায় না। এটা 
ইমাম আযম থেকে বণিত এক রিওয়ায়েত। কিন্তু তাঁর কাছ থেকেই অপর এক 
রিওয়ায়েত সিয়ারে কবীরে' জমহুরের উক্তির অনুরূপ বণিত আছে যে, মুক্ত করা জায়ে। 
উভয় রিওয়ায়েতের মধ্যে শেষোক্ত রিওয়ায়েতই অধিক স্পম্ট। ইমাম তাহাভী (রর) “মা- 
'আনিউল আসারে' একেই ইমাম আযমের মাযহাব সাব্যস্ত করেছেন 


৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


সারকথা এই যে, সূরা মুহাম্মদ ও সূরা আনফালের উভয় আয়াত অধিকাংশ 
সাহাবী ও ফিক হবিদের মতে রহিত নয় । মুসলমানদের অবস্থা ও প্রয়োজন অনুযায়ী 
মুসলমানদের শাসনকর্তা এতদুভয়ের মধ্যে যে কোন একটিকে উপযুক্ত মনে করবে, সেটিই 
প্রয়োগ করতে পারবে। কুরতুবী রসূলুল্লাহ সো) ও খোলাফায়ে রাশেদীনের গৃহীত কর্ম- 
পন্থা দ্বারা প্রমাণিত করেছেন যে, যুদ্ধবন্দীদেরকে কখনও হত্যা করা হয়েছে, কখনও 
গোলাম করা হয়েছে, কখনও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং কখনও মুক্তিপণ 
ব্যতিরেকেই মুক্ত করে দেওয়া হয়েছে। যুদ্ধবন্দীদের বিনিময়ে মুসলমান বন্দীদেরকে মুক্ত 
করানো এবং কিছু অর্থকড়ি নিয়ে ছেড়ে দেওয়া এই উভয় ব্যবস্থাই মুক্তিপণ নেওয়ার 
অন্তভু ক্ত এবং রসূনুল্লাহ্‌ সো) ও খোলাফায়ে রাশেদীনের গৃহীত কর্মপন্থা দ্বারা উভয় ব্যবস্থাই 
প্রমাণিত আছে । এই বক্তব্য পেশ করার পর ইমাম কুরতুবী রে) বলেন, এ থেকে জানা যায় 
.کا‎ এ ব্যাপারে যে সব আয়াতকে রহিতকারী ও রহিত বলা হয়েছে, প্ররুতপক্ষে সেগুলো 
তদ্র-্প নয়ঃ বরং সবগুলো অকাট্য আয়াত । কোন আয়়াতই রহিত নয় । কেননা, কাফিররা 
যখন বন্দী হয়ে আমাদের হাতে আসবে, তখন মুসলিম শাসনকতা চারটি ধারার মধ্য থেকে 
যে কোনটি প্রয়োগ করতে পারবেন। তিনি উপযুক্ত মনে করলে বন্দীদেরকে হত্যা করবেন, 
উপযুক্ত বিবেচনা করলে তাদেরকে গোলাম ও বাদী করে নেবেন, মূক্তিপণ নেওয়া উপযুক্ত 
মনে করলে অর্থকড়ি নিয়ে অথবা মুসলমান বন্দীদের বিনিময়ে ছেড়ে দেবেন অথবা কোন- 
রূপ মুক্তিপণ ছাড়াই মুক্ত করে দেবেন। এরপর কুরতুবী লিখেন ঃ 


و هذا ! لقو ل بر و ی س !هل ৬৬০৩]‏ و الشا فعی و ابی عبید 
و حکا ؛ الطعا و ی سن هبا عن آبی حنيفة و المشهو ر ما شد سنا 6 - 


অর্থাৎ মদীনার আলিমগণ তাই বলেন এবং এটাই ইমাম শাফেয়ী ও আবু ওবায়েদ 
(র)-এর উক্তি । ইমাম তাহাভী, ইমাম আবু হানীফা রে)-ও এই উক্তি বর্ণনা করেছেন। 
তবে তার প্রসিদ্ধ মাযহাব এর বিপক্ষে | 


যুদ্ধবন্দীদের সম্পর্কে মুসলিম শাসনকর্তা চারটি ক্ষমতা ৪ উপরোক্ত বক্তব্য থেকে 
ফুটে উঠেছে যে, মুসলিম শাসনকর্তা যুদ্ধবন্দীদেরকে হত্যা করতে পারবেন এবং তাদেরকে 
গোলাম বানাতে পারবেন। এই প্রশ্নে উম্মতের সবাই একমত। মৃক্তিপণ নিয়ে অথবা 
মুক্তিপণ ব্যতিরেকেই ছেড়ে দেওয়ার ব্যাপারে যদিও কিছু মতভেদ আছে, কিন্তু অধিকাংশের 
মতে এই উভয় ব্যবস্থাই বৈধ। 


ইসলামে দাসত্বের আলোচনা £ এখানে একটি প্রশ্ন দেখা দেয় যে, যুদ্ধবন্দীদের মৃক্ত 
করে দেওয়ার ব্যাপারে তো ফিকহবিদগণের মধ্যে কিছু না কিছু মতভেদ আছে। কিন্ত হত্যা 
করা ও গোলাম বানানোর বৈধতার ব্যাপারে কোন মতভেদ নেই। এক্ষেত্রে সবাই একমত 
যে, হত্যা করা ও দাসে পরিণত করা উভয় ব্যবস্থাই জায়েয । এমতাবস্থায় কোরআন পাকে 
এই ব্যবস্থাদ্বয়ের উল্লেখ করা হয়নি কেন £ শুধু মুক্ত করে দেওয়ার দুই ব্যবস্থাই কেন 
উল্লেখ করা হল? ইমাম রাষী রে) তফসীরে কবীরে এ প্রশ্নের উত্তরে বলেন, এখানে কেবল 
এমন দুইটি ব্যবস্থার কথা আলোচনা করা হয়েছে, যা সর্বত্র ও সর্বদা বৈধ । দাসে পরিণত 


সূরা মুহাম্মদ ৭ 


করার কথা উল্লেখ না করার কারণ এই ষে, আরবের যুদ্ধবন্দীদেরকে দাসে পরিণত করার | 
অনুমতি নেই এবং গঙ্গু ইত্যাদি লোকের হত্যাও জান্মেয নয়। এতদ্বতীত হত্যার কথা পূর্বে 
উল্লেখও করা হয়েছে ।---(তফসীরে কবীর, ৭ম খণ্ড, পৃষ্ঠা ৫০৮) 


দ্বিতীয় কথা এই যে, হত্যা করা ও দাসে পরিণত করার বৈধতা সুবিদিত ও সুপরিজ্ঞাত 
ছিল। সবাই জানত যে, এই উভয় ব্যবস্থাই বৈধ । এর বিপরীতে মুক্ত করে দেওয়ার বিষয়টি 
বদর যুদ্ধের সময় রহিত করে দেওয়া হয়েছিল । এখন এস্থলে মৃক্ত ছেড়ে দেওয়ার অনুমতি 
দান করাই উদ্দেশ্য ছিল। তাই এরই দুই প্রকার উল্লেখ করা হয়েছে। অর্থাৎ মুক্তিপণ 
ব্যতিরেকে ছেড়ে দেওয়া এবং মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া । যেসব ব্যবস্থা পূর্ব থেকেই বৈধ 
ছিল সেগুলোকে এস্থলে বর্ণনা করার প্রয়োজন ছিল না। তাই আলোচ্য আয়াতসমূহে সে 
সম্পর্কে কিছু বলা হয়নি। কাজেই এসব আয়াতদৃষ্টে একথা বলা কিছুতেই ঠিক নয় যে, 
এসব আয়াত অবতীর্ণ হওয়ার পর হত্যা অথবা দাসে পরিণত করার বিধান রহিত হয়ে 
গেছে। যদি দাসে পরিণত করার বিধান রহিতই হয়ে যেত, তবে কোরআন ও হাদীসের 
এক না এক জায়গায় এর নিষেধাক্তা উল্লিখিত হত। যদি আলোচ্য আয়াতই নিষেধাজ্ঞার 
স্থলাভিষিক্ত হত তবে রসূলুল্লাহ (সা) ও তাঁর পর কোরআন ও হাদীসের WFT OT 
সাহাবায়ে কিরাম অসংখ্য যুদ্ধবন্দীদের কেন দাসে পরিণত করেছেন? হাদীস ও ইতিহাসে 
দাসে পরিণত করার কথা এত অধিক পরিমানে ও পরম্পরা সহকারে বর্ণিত হয়েছে যে, 
তা অস্বীকার করা ধৃষ্টতা বৈ কিছুই নয়। 


এখন প্রশ্ন থেকে যায় যে, ইসলাম মানবাধিকারের সর্বরৃহৎ সংরক্ষক হয়ে দাসত্বের 
অনুমতি কিরূপে দিল? প্রকৃতপক্ষে ইসলামের বৈধরুত দাসত্বকে জগতে অন্যান্য ধর্ম ও 
জাতির দাসত্বের অনুরূপ মনে করে নেওয়ার কারণেই এই প্রশ্ন দেখা দিয়েছে। অথচ ইসলাম 
দাসদেরকে যেসব অধিকার দান করেছে এবং সমাজে তাদেরকে যে মর্ষাদা দিয়েছে এরপর 
তারা কেবল নামেই দাস রয়ে গেছে । নতুবা তারা প্রকৃতপক্ষে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে 
গেছে। বিষয়টির স্বরূপ ও প্রাণ দৃষ্টির সামনে তুলে ধরলে দেখা যায় যে, অনেক অবস্থায় 
যুদ্ধবন্দীদের সাথে এর চাইতে উত্তম ব্যবহার সম্ভবপর নয়। পাশ্চাত্যের খ্যাতনামা প্রাচ্য 
শিক্ষাবিশারদ মসিও গোস্তাও লিবান তদীয় “আরবের তমদ্দুন" গ্রন্থে লিখেন ঃ ۱ 


“বিগত ত্রিশ বছর সময়ের মধ্যে লিখিত আমেরিকান এতিহ্য পাঠে অভ্যস্ত কোন 
ইউরোপীয় ব্যক্তির সামনে যদি ‘দাস’ শব্দটি উচ্চারণ করা হয় তবে তার মানসপটে এমন 
মিসকীনদের চিত্র ভেসে উঠে, যাদেরকে শিকল দ্বারা আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখা হয়েছে, গলায় 
বেড়ী পরানো হয়েছে এবং বেত মেরে মেরে হাকানো হচ্ছে। তাদের খোরাক প্রাণটা 
কোনরূপ দেহে আটকে রাখার জন্যও যথেস্ট নয়। বসবাসের জন্য অন্ধকারময় কক্ষ 
ছাড়া তারা আর কিছুই পায় না। আমি এখানে এ সম্পর্কে কিছু বলতে চাই না যে, 
এই চিন্ন কতটুকু সঠিক এবং ইংরেজরা কয়েক বছরের মধ্যে আমেরিকায় যা কিছু 
করেছে তা এই চিত্রের অনুরূপ কি না।’ - -- কিন্তু এটা নিশ্চিত সত্য যে, মুসলমানদের 
কাছে দাসের যে চিন্র তা খুস্টানদের চিন্ত থেকে সম্পূর্ণ ভিন্ন। € ফরীদ ওয়াজদী প্রণীত 
 দায়েরা মা'আরেফুল কোরআন থেকে উদ্ধৃত । (৪র্থ খণ্ড, পৃষ্ঠা ১৭৯) 


৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


IFS সত্য এই যে, অনেক অবস্থায় বন্দীদেরকে দাসে পরিণত করার চাইতে 
উত্তম কোন পথ থাকে না। কেননা দাসে পরিণত না করা হলে যৌক্তিক দিক দিয়ে তিন 
অবস্থাই সম্ভবপর--হয় হত্যা করা হবে, না হয় মুক্ত ছেড়ে দেওয়া হবে, না হয় যাবজ্জীবন 
বন্দী করে রাখা হবে। প্রায়ই এই তিন অবস্থা উপযোগিতার পরিপন্থী وع‎ কোন কোন 
বন্দী উৎকৃষ্ট প্রতিভার অধিকারী হয়ে থাকে, এ কারণে হতা করা সমীচীন হয় না। 
মুক্ত ছেড়ে দিলে মাঝে মাঝে এমন আশংকা থাকে যে, স্বদেশে পৌঁছে সে মুসলমানদের 
জন্য পুনরায় বিপদ হয়ে যাবে । এখন দুই অবস্থাই অবশিষ্ট থাকে-হয় তাকে যাবজ্জীবন 
বন্দী রেখে আজকালকার মত কোন বিচ্ছিন্ন দ্বীপে আটক রাখা, মা হয় তাকে দাসে 
পরিণত করে তার প্রতিভাকে কাজে লাগানো এবং তার মানবাধিকারের পুরোপুরি দেখান 
শোনা করা। চিন্তা করলে প্রত্যেকেই বুঝতে পারে যে, এতদুভয়ের মধ্যে উত্তম ব্যবস্থা 
কোন্টিঃ বিশেষত দাসদের সম্পর্কে ইসলামের যে দৃষ্টিভঙ্গি তার পরিপ্রেক্ষিতে এটা 
বোবা আরও সহজ। দাসদের সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি একটি প্রসিদ্ধ হাদীসে 
রসূলে করীম (সা) নিম্নরূপ ভাষায় ব্যক্ত করেছেন £ 


اق جعلهم | له دت ایدیکم نمی کا ی اخو 5 لحت ید بک ১০৯১১‏ 
ما یا کل و لیلبسه مما یلیس ولا یکلفه ما یغلبه نا ی کلفة یغلبک نلیعن*- 


তোমাদের দাসরা তোমাদের ভাই। আল্লাহ্‌ তাদেরকে তোমাদের অধীনস্থ করে 
দিয়েছেন। অতএব যার ভাই তার অধীনস্থ হয় সে যেন তাকে তাই খাওয়ায়, যাসে 
নিজে খায়, তাই পরিধান করায়, যা সে নিজে পরিধান করে এবং তাকে যেন এমন কাজের 
ভার না দেয়, যা তার জন্য অসহনীয় । যদি এমন কাজের ভার দেয়, তবে যেন সে তাকে 
সাহাধ্য করে ।---€(বোখারী, মুসলিম, আব দাউদ ) 0 


সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের দিক দিয়ে ইসলাম দাসদেরকে যে মর্যাদা 
দান করেছে তা স্বাধীন ও মুক্ত মানুষের মর্যাদার প্রায় কাছাকাছি। সেমতে অন্যান্য 
জাতির বিপরীতে ইসলাম দাসদেরকে শুধু বিবাহ করার অনুমতিই দেয়নি ; বরং 


۸ ۸ | শে পদ 


শটি سر‎ ۱ 

প্রভুদেরকে یا سی مذکم‎ 81 19:91 আয়াতের মাধ্যমে জোর তাকীদও করেছে । এমনকি 
তারা স্বাধীন ও মুস্ত' নারীদেরকেও বিবাহ করতে পারে। যুদ্ধলব্ধ সম্পদে তাদের অংশ 
স্বাধীন মুজাহিদের সমান। শন্ুকে প্রাণের নিরাপত্তা দানের ব্যাপারে তাদের উক্তিও তেমনি 
ধতব্য, যেমন স্বাধীন ব্যক্তিবর্গের উক্তি। কোরআন ও হাদীসে তাদের সাথে সদ্যবহ!রের 
নির্দেশাবলী এত অধিক বণিত হয়েছে যে, সেগুলোকে একত্রে সন্নিবেশিত করলে একটি 
স্বতন্ত্র পুস্তক হয়ে যেতে পারে। হযরত আলী (রা) বলেন, দু'জাহানের নেতা হযরত 
রসুলে মকবুল (সা)-এর পবিত্র মুখে যে বাক্যাবলী জীবনের শেষ মুহ্র্ত পর্যন্ত উচ্চারিত 
হচ্ছিল এবং যারপর তিনি পরম প্রভুর সান্নিধ্যে চলে যান তা ছিল এই ৪ $ ৮1) ৪9101 

e নামাযের প্রতি লক্ষ্য রাখ, নামাযের প্রতি‏ ]نوا الله نیها ملکت Lal‏ نکم 


লক্ষ্য রাখ। তোমাদের অধীনস্থ দাসদের ব্যাপারে আল্লাহ্‌কে ভয় কর।---( আবূ দাউদ) 


সূরা মুহাম্মদ 3 ৯ 


ইসলাম দাসদেরকে শিক্ষাদীক্ষা অর্জনেরও যথেষ্ট সুযোগ-সুবিধা প্রদান سے‎ 


খলীফা আবদুল মালিক ইবনে মারওয়ানের আমলে ইসলামী সাম্রাজ্যের প্রায় সকল ۳ 


প্রদেশেই জ্ঞান-গরিমায় যারা সর্বশ্রেষ্ঠ ছিলেন, তাঁরা সবাই দাসদের অন্তর্ভূক্ত ۱ 
বিভিন্ন ইতিহাস গ্রন্থে এই ঘটনা বণিত আছে। এরপর এই নামেমান্র দাসত্বকেও পর্যায়- 
ক্রমে বিলীন করা অথবা হ্রাস করার জন্য দাসদেরকে মুক্ত করার ফযীলত কোরআন ও 
হাদীসে ভূরি ভূরি বর্ণিত হয়েছে, খাতে মনে হয় যেন অন্য কোন সৎকর্ম এর সমকক্ষ 
হতে পারে না। ফিক্হর বিভিন বিধি-বিধানে দাসদেরকে মুক্ত করার জন্য বাহানা 
তালাশ করা হয়েছে । রোযার" কাফ্ফারা, হত্যার কাফ্ফারা, জিহারের কাফফারা ও 
কসমের কাফ্ফারার মধ্যে দাস মুক্ত করাকে সবপ্রথম বিধান রাখা হয়েছে। এমনকি 
হাদীসে একথাও বলা হয়েছে যে, কেউ যদি দাসকে অন্যায়ভাবে চপেটাঘাত করে, তবে 
এর কাফ্ফারা হচ্ছে দাসকে মুক্ত করে দেওয়া ।---( মুসলিম ) সাহাবায়ে কিরামের অভ্যাস 
ছিল তারা অকাতরে প্রচুর সংখ্যক দাস মুক্ত করতেন। 'আন্নাজমুল ওয়াহ্হাজ'-এর গ্রন্থকার 
কোন কোন সাহাবীর মুক্ত করা দাসদের সংখ্যা নিশ্নরূপ বর্ণনা করেছেন £ 


হযরত আয়েশা রো)---৬৯, হযরত হাকীম ইবনে হেষাম--১০০, হযরত ওসমান 
গনী (রা)---২০, হযরত আব্বাস রো)---৭০, হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) 
১০০০, হযরত যুল কাণ্লা হিমইয়ারী রো)--৮০০০ (মান্র এক দিনে ), হযরত আবদুর 
রহমান ইবনে আউফ রো)---৩০,০০০।-_(ফতহুল আল্লাম, টীকা বুলগুল মারাম, নবাব 
সিদ্দীক হাসান খান প্রণীত, হয় খণ্ড, ২৩২ পৃঃ) এ থেকে জানা যায় যে, মাত্র সাতজন 
সাহাবী ৩৯,২৫৯ জন দাসকে মুক্ত করেছেন। বলা বাহুল্য, অন্য আরও হাজারো সাহাবীর 
মুক্ত করা দাসদের সংখ্যা এর চাইতে অনেক বেশী হবে। মোট কথা ইসলাম দাসত্বের 
ব্যবস্থায় সর্বব্যাপী সংস্কার সাধন করেছে । যে ব্যক্তি এগুলোকে ইনসাফের দৃষ্টিতে দেখবে 
সে এই সিদ্ধান্তে উপনীত হতে বাধ্য হবে যে, ইসলামের দাসত্বকে অন্যান্য জাতির দাসত্বের 
অনুরূপ মনে করা সম্পূর্ণ ভ্রান্ত । এসব সংস্কার সাধনের পর যুদ্ধবন্দীদেরকে দাসে পরিণত 
করার অনুমতি তাদের প্রতি একটি বিরাট অনুগ্রহের রূপ পরিগ্রহ করেছে। 


এখানে একথাও স্মরণ রাখা দরকার যে, যুদ্ধবন্দীদেরকে দাসে পরিণত করার বিধান 
কেবল বৈধতা পর্যন্ত সীমিত। অর্থাৎ ইসলামী রান্ট্র যদি উপযুক্ত বিবেচনা করে, তবে 
তাদেরকে দাসে পরিণত করতে পারে । এরূপ করা মোস্তাহাব অথবা ওয়াজিব নয়। বরং 
কোরআন ও হাদীসের সমষ্টিগত বাণী থেকে মুক্ত করাই উত্তম বোঝা যায়। দাসে পরিণত 
করার এই অনুমতিও ততক্ষণ, যতক্ষণ শন্রুপক্ষের সাথে এর বিপরীত কোন চুক্তি না থাকে। 
যদি শন্রুপক্ষের সাথে চুক্তি হয়ে যায় যে, তারা আমাদের বন্দীদেরকে দাসে পরিণত 
করবে না এবং আমরাও তাদের বন্দীদেরকে দাসে পরিণত করব না, তবে এই চুক্তি মেনে 
চলা অপরিহার্য হবে। বর্তমান যুগে বিশ্বের অনেক দেশ এরূপ চুক্তিতে আবদ্ধ আছে। 
কাজেই যেসব মুসলিম দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে তাদের জন্য চুক্তি বিদ্যমান থাকা 
পর্যন্ত কোন বন্দীকে দাসে পরিণত করা বৈধ নয়। 


ইসি 


‘১০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


شین ردق ১৪:‏ ی 

oe م اله‎ 5 ০ و بلح الهم‎ ১8542 
a | کا 08520 52254 ویشیت‎ 
۳ ان‎ চা? نل‎ 83 5 


টি ০912 اے‎ 1১225 oC! (126 281021 


এরর agar ra PE RT FER On mn rv rR اد‎ করা“ ১১১১ it hh AE 














১৫৮99 که سر‎ তা 


۱ سجن A E‏ 2 فر 


r ryara a a Rrra ang পর, ۱ و کی‎ 


৫ ৪6১০৬‏ ےو ال ا رای اه ن0 تفن 
لامول من 


(৪-ক) একথা শুনলে। আল্লাহ্‌ ইচ্ছা করলে তাদের কাছ থেকে শোধ নিতে পারতেন। 
কিন্তু তিনি তোমাদের কতককে কতকের দ্বারা পরীক্ষা করতে চান। যারা আল্লাহর পথে 
শহীদ হয়, জাল্লাহ কখনই তাদের কর্ম বিনষ্ট করবেন না। ৫) তিনি তাদেরকে وجوم‎ 
করবেন এবং তাদের অবস্থা ভাল করবেন। (৬) অতঃপর তিনি তাদেরকে জান্নাতে দাখিল 
করবেন, যা তাদেরকে জানিয়ে দিয্সেছেন। ৭) হে বিশ্বাসিগণ ! যদি তোমরা আল্লাহকে 
সাহায্য কর, আল্লাহ্‌ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা দুঢ়প্রতিষ্ঞ করবেন। 
(৮) আর যারা কাফির, তাদের জন্য আছে দুর্গতি এবং তিনি তাদের কর্ম বিনষ্ট করে 
দেবেন । (৯) এটা এজন্য যে, আল্লাহ্‌ যা নাযিল করেছেন, তারা তা পছন্দ করে না। অতএব, 
আল্লাহ্‌ তাদের কম ব্যর্থ করে দেবেন। (১০) তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি অতঃপর 
দেখেনি যে, তাদের পর্ববতীদের পরিণাম ক্রি হয়েছে? আল্লাহ্‌ তাদেরকে ধ্বংস করে 
দিয়েছেন এবং কাফিরদের অবস্থা এরূপই হবে। (১১) এটা এজন্য যে, আল্লাহ মুমিনদের 
হিতেষী বন্ধু এবং ং কাফিরদের কোন হিতেষী বন্ধু নেই। 


a DSR ayy TTY DE BAR his aan IRI CNEL Latent CO سید و‎ 








৯০০ ہے‎ ক 


তফসীরের সার-সংক্ষেপ 
(জিহাদের) এই নির্দেশ (যা বর্ণিত হয়েছে) পালন কর। (কোন কোন অবস্থায় 
"কাফিরদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ্‌ জিহাদ প্রবর্তন করেছেন। এটা 


সূরা মুহাম্মদ ১১ 


বিশেষ তাৎপর্যের কারণে । নতুবা) আল্লাহ্‌ ইচ্ছা করলে (নিজেই নৈসগিক ও মর্ত্যের 
আবাব দ্বারা) তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারতেন (যেমন পূর্ববর্তা 77 
কাছ থেকে এমনি ধরনের প্রতিশোধ নিয়েছেন। কারও উপর প্রস্তর বষিত হয়েছে, কাউকে 
ঝড়ঝঞঝা আক্রমণ করেছে এবং কাউকে নিমজ্জিত করা হয়েছে। এরাপ হলে তোমাদেরকে 
জিহাদ করতে হতো না )। কিন্ত তোমাদেরকে জিহাদ করার নির্দেশ এই জন্য দিয়েছেন 
যে) তিনি তোমাদের এককে অপরের দ্বারা পরীক্ষা করতে চান (মুসলমানদের পরীক্ষা 
এই যে, কে আল্লাহ্‌র নির্দেশের বিপরীতে নিজের জীবনকে মূল্যবান মনে করে তা দেখা 
এবং কাফিরদের পরীক্ষা এই যে, জিহাদ ও হত্যার দৃশ্য দেখে কে হ শিয়ার হয়ে কে সত্যকে 
কবৃল করে, তা দেখা । জিহাদে যেমন কাফিরদেরকে হত্যা করা সাফল্য, তেমনি কাফির- 
দের হাতে নিহত হওয়াও ব্যর্থতা নয়। কেননা) যারা আল্লাহ্‌র পথে নিহত হয় আল্লাহ্‌ 
তাআলা তাদের কর্মকে (জিহাদের এই কর্মসহ) কখনও বিনজ্ট করবেন না। (বাহ্যত 
মনে করা যায় যে, যখন তারা কাফিরদের বিপক্ষে জয়লাভ করতে পারল না এবং নিজেরাই 
নিহত হল, তখন যেন তাদের কর্ম নিষ্ফল হয়ে গেল। কিন্তু বাস্তবে তা নয়। কেননা তাদের 
কর্মের অপর একটি ফল অজিত হয়, যা বাহ্যিক সফলতার চাইতে বহুগুণে উত্তম । তা এই 
যে) আল্লাহ্‌ তা'আলা তাদেরকে (মনযিলে) মকসূদ পর্যন্ত (যা পরে বণিত হবে) পৌছে 
দেবেন এবং তাদের অবস্থা (কবর, হাশর-পুলসিরাত ও পরকালের সব জায়গায় ) ভাল 
রাখবেন। (কোথাও কোন ক্ষতি ও অনিষ্ট তাদেরকে স্পর্শ করবে না) এবং (এই মনধিলে 
মকসুদ পর্যন্ত পৌছা এই ষে) তাদেরকে জান্নাতে দাখিল করবেন যা তাদেরকে জানিয়ে 
দেওয়া হবে। (ফলে প্রত্যেক জান্নাতী নিজ নিজ বাসস্থানে কোনরূপ খোঁজাখুঁজি ছাড়াই 
নিবিবাদে পেঁশছে যাবে । এ থেকে প্রমাণিত হয় যে, জিহাদে বাহ্যিক পরাজয় অর্থাৎ নিজে 
নিহত হওয়াও বিরাট সাফল্য। অতঃপর জিহাদের পার্থিব উপকারিতা ও ফযীলত বর্ণনা 
করে তথ্প্রতি উৎসাহ প্রদান করা হচ্ছে 8) হে বিশ্বাসিগণ! যদি তোমরা আল্লাহকে (অর্থাৎ 
তার দীন প্রচারে) সাহায্য কর তবে তিনি তোমাদেরকে সাহায্য করবেন (এর পরিণতি 
দুনিয়াতেও শন্নুর বিরুদ্ধে বিজয় লাভ করা--প্রথমেই হোক কিংবা কিছুদিন পর পরিণামে 
হোক। কোন কোন মূর্সমনের নিহত হওয়া কিংবা কোন যুদ্ধে সাময়িক পরাজয় বরণ করা 
এর পরিপস্থী নয়) এবং (শত্রুর মুকাবিলায়) তোমাদের পা দৃঢ় প্রতিষ্ঠিত রাখবেন--- 
(প্রথমেই হোক কিংবা সাময়িক পরাজয়ের পরে হোক আল্লাহ্‌ তাদেরকে দৃপ্রতিষ্ঠ রেখে 
কাফিরদের রিরুদ্ধে বিজয়ী করবেন। দুনিয়াতে বারবার এরূপ প্রত্যক্ষ করা হয়েছে। এ 
হচ্ছে মুসলমানদের অবস্থার বর্ণনা ) আর যারা কাফ্রির তাদের জন্য (দুনিয়াতে মুমিনদের 
মুকাবিলা করার সময়) দুর্ভোগ (ও পরাজয় ) রয়েছে এবং (পরকালে) তাদের কর্ম সমূহকে 
আল্লাহ্‌ তা'আলা নিষ্ফল করে দেবেন (যেমন সূরার প্রারস্ভে বণিত হয়েছে । মোটকথা 
কাফিররা উভয় জাহানে ক্ষতিগ্রস্ত হবে এবং) এটা (অর্থাৎ কাফিরদের ক্ষতি ও কর্মসমূহের 
নিষ্ফল হওয়া) এ কারণে যে, তারা আল্লাহ যা নাধিল করেছেন তা পছন্দ করে না (বিশ্বাস- 
গতভাবেও এবং কর্মগতভাবেও ) অতএব, আল্লাহ তাদের কর্মসমূহকে (প্রথম থেকেই) 
বরবাদ করে দিয়েছেন। (কেননা কুফর সর্বোচ্চ বিদ্রোহ । এর পরিণতি তাই। তারা যে 
আল্লাহ্‌র আযাবকে ভয় করে না) তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি, অতঃপর দেখেনি যে, 


১২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


তাদের পূর্ববতী'দের পরিণাম কি হয়েছেঃ আল্লাহ্‌ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন (তাদের 
জনশন্য প্রাসাদ ও বাসস্থান দেখেই তা বোঝা যায়। অতএব, তাদের নিশ্চিন্ত হওয়া উচিত 
নয়। তারা কুফর থেকে বিরত না হলে) এ কাফিরদের জন্যও অনুরূপ শাস্তি রয়েছে। 
(অতঃপর উভয় পক্ষের অবস্থার সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে )। এটা (অর্থাৎ মুসলমানদের 
সাফল্য ও কাফিরদের ধ্বংস) এ কারণে যে, আল্লাহ্‌ তা'আলা মুসলমানদের অভিভাবক এবং 
কাফিরদের (এরাপ) কোন অভিভাবক নেই (যে আল্লাহ্‌র মুকাবিলায় তাদের কাধোদ্ধার 
করতে পারে। ফলে তারা উভয় জাহানে অক্ুুতকার্ষয থাকে। মুসলমানরা কোন সময় 
দুনিয়াতে সাময়িকভাবে ব্যর্থ হলেও পরিণামে সফল হবে । পরকালের সফল তো সুস্পম্টই। 
অতএব, মুসলমান সর্বদা সফলকাম এবং কাফির সর্বদা বার্থ-মনোরথ হয়ে থাকে)। 
আনুষলিক জ্ঞাতব্য বিষয় 
^ JA কি و‎ এটি পাপা পার্ট 


জিহাদ সিদ্ধ হওয়ার একটি রহস্য ৪ ১ ولویشاء الله‎ 


এ আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেছেন যে, মুসলিম সম্প্রদায়ের মধ্যে জিহাদের সিদ্ধতা 
প্রকৃতপক্ষে একটি রহমত । কেননা জিহাদকে আসমানী আযাবের স্থলাভিষিক্ত করা হয়েছে। 
কারণ কুফর, শিরক ও আল্লাহ্‌-দ্রোহিতার শাস্তি পূর্ববর্তী উচ্মতদেরকে আসমান ও যমীনের 
আযাব দ্বারা দেওয়া হয়েছে। উম্মতে মুহাম্মদীর মধ্যেও এরাপ হতে পারত, কিন্তু রাহমা- 
তুক্পিল আলামীনের কল্যাণে এই উদ্মতকে এ ধরনের আযাব থেকে মুক্ত রাখা হয়েছে এবং 
এর স্থলে জিহাদ সিদ্ধ করে দেওয়া হয়েছে! এতে ব্যাপক আযাবের তুলনায় অনেক 
নমনীয়তা ও কল্যাণ নিহিত রয়েছে । প্রথম এই যে, ব্যাপক আযাবে নারী-পুরুষ, আবাল- 
রূদ্ধ-বণিতা নিধিশেষে সমগ্র জাতি ধ্বংসপ্রাপ্ত হয়। পক্ষান্তরে জিহাদে নারী ও শিশুরা তো 
নিরাপদ থাকেই, পরন্তু পুরুষও তারাই আক্রান্ত হয়, যারা আল্লাহ্‌র ধর্মের হিফাষতকারাদের 
মুচাবিলায় যুদ্ধক্ষেত্রে অবতরণ করে । তাদের মধ্যেও সবাই নিহত হয় নাঃ বরং অনেকের 
ইসলাম ও ঈমানের তওফীক্ক হয়ে যায়। জিহাদের দ্বিতীয় উপকারিতা এই যে, এর মাধ্যমে 
উভয় পক্ষের অর্থাৎ মুসলমান ও কাফিরের পরীক্ষা হয়ে যায় যে, কে আল্লাহ্‌র নির্দেশে নিজের 
জান ও মাল উৎসর্গ করতে প্রস্তুত হয় এবং কে অবাধ্যতা ও কুফর্রে অটল থাকে কিংবা 

ইসলামের উজ্জ্বল ٤ দেখে ইসলাম কবুল করে। 


RIS পাজি Ge‏ ھچ ہ۴ س ۸ که بی صم ‏ صو و 


বলা‏ 213/5 جر ال یں Sl‏ سبھل ا لله 4 ئلی ১৪‏ اعمالهم 


হয়েছে যে, যারা কুফর ও শিরক করে এবং অপরকেও ইসলাম থেকে বিরত রাখে, আল্লাহ্‌ 
তা‘আলা তাদের সৎকর্মসমূহ বিনষ্ট করে দেবেন; অর্থাৎ তারা যেসব সদকা-খয়রাত ও 
জনহিতকর ক্রাজ করে, শিরক ও কুফরের কারণে সেগুলোর কোন সওয়াব তারা পাবে না। 
এর বিপরীতে আলোচ্য আয়াতে বলা হয়েছে যে, যারা আল্লাহ্‌র পথে শহীদ হয় তাঁদের কর্ম 
বিনষ্ট হয় না; অর্থাৎ তারা কিছু গোনাহ করলেও সেই গোনাহের কারণে তাদের সৎকর্ম 
হাস পায় না। বরং অনেক সময় তাদের সৎকর্ম তাদের গোনাহ্‌র কাফফারা হয়ে যায়। 


সূরা মুহাম্মদ ১৩ 


۵ ۸ط هم و م صو‎ ۸ Afr 


এতে শহীদের দু'ট নিয়ামত বণিত হয়েছে। এক.‏ سبهد یهم و يملع بالهم 


আল্লাহ্‌ তাকে হিদায়ত করবেন, দুই. তার সমস্ত অবস্থা ভাল করে দেবেন । অবস্থা 
বলতে দুনিয়া ও আখিরাত উভয় জাহানের অবস্থা বোঝানো হয়েছে। দুনিয়াতে এই যে, 
যে ব্যক্তি জিহাদে যোগদান করে, সে শহীদ না হলেও শহীদের সওয়াবের অধিকারী হবে। 
আখিরাতে এই যে, সে কবরের আযাব থেকে এবং হাশরের পেরেশানী থেকে মুক্তি 
পাবে। কিছু লোকের হক তার যিম্মায় থেকে গেলে আল্লাহ্‌ তা"আলা হকদারদেরকে তার 
প্রতি রাষী করিয়ে তাকে মুক্ত করে দেবেন । (মাযহারী ) শহীদ হওয়ার পর হিদায়ত 
করার অর্থ এই ষে, তাদেরকে “মনঘিলে মকসুদ" অর্থাৎ জান্নাতে পেৌছিয়ে দেবেন ॥ যেমন 
কোরআনে জান্নাতীদের ا‎ Uy کک‎ যে, তারা জান্নাতে পৌছে একথা বলবে ঃ 


DATA‏ سے سے صے 


ا لحمد لله إل Ulan cs‏ 158 


AI 0 GAA 2 AS 


٭۹٭ ۱ হচ্ছে একটি তৃতীয় নিয়ামত‏ هو ید خلهم 4০১1‏ عر نها لهم 


তাদেরকে কেবল জান্নাতেই পৌছানো হবে নাঃ বরং তাদের অন্তরে আপনা-আগপনি জান্নাতে 
নিজ নিজ স্থান ও জানাতের নিয়ামত তথা হুর ও গেলমানের এমন পরিচয় সৃষ্টি হয়ে 
যাবে, যেমন তারা চিরকাল তাদের মধ্যেই বসবাস করত এবং তাদের সাথে পরিচিত 
ছিল। এরূপ না হলে অসুবিধা ছিল। কারণ, জান্নাত ছিল একটি নতুন জগৎ। সেখানে 
নিজ নিজ স্থান খুঁজে নেওয়ার মধ্যে ও সেখানকার বস্তসমূহের সাথে সম্পর্ক স্থাপিত হওয়ার 
মধ্যে সময় লাগত এবং বেশ কিছুকাল পর্যন্ত অপরিচিতির অনুভূতির কারণে মন অশান্ত 
থাকত । 


سے جس 


۱ হযরত আবু হুরায়রা (রা)-র র্িওয়ায়েতে রসূলুল্লাহ (সা) বলেন ঃ সেই আল্লাহ্‌র কসম, 
খিনি আমাকে সত্য ধর্মসহ প্রেরণ করেছেন, তোমরা দুনিয়াতে যেমন তোমাদের স্ত্রী ও 
গুহকে চিন, তার চাইতেও বেশী জান্নাতে তোমাদের স্থান ও স্ত্রীদেরকে চিনবে এবং তাদের 
সাথে অন্তরঙ্গতা হবে। (মাযহারী ) কোন কোন রিওয়ায়েতে আছে, প্রত্যেক জান্নাতীর জন্য 
একজন ফেরেশতা নিযুক্ত করা হবে। সে জান্নাতে তার স্থান বলে দেবে এবং সেখানকার 
স্রীদের সাথে পরিচয় করিয়ে দেবে। 
3 OA A “Ne 
لها‎ ৬:০1 (55 1৯ ৮০৩ ০- এখানে وا‎ কাফিরদেরকে ভয় প্রদর্শন করার উদ্দেশ্য 


যে, পর্ববর্তা উম্মমতদের উপর যেমন আযাব এসেছে, তেমনি তোমাদের উপরও আসতে 
পারে। কাজেই তোমরা নিশ্চিন্ত হয়ে যেয়ো না। 


AJ | 1০৮ A AN Ge 


+٣٢‏ مولی-و آن الکافر ین لا مو لی لهم 
এক অর্থ অভিভাবক। এখানে এই অর্থই বোঝানো হয়েছে। এর আরেক অর্থ মালিক‏ 


১৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


wH A JIA 


কোরআনের অন্যন্র কাফিরদের সম্পর্কে বলা হয়েছে ঃ ردا الی الله ,5 لاظم ہے‎ ۹ 


এতে আল্লাহ্‌ তা‘আলাকে কাফিরদেরও মাওলা বলা হয়েছে। কারণ, এখানে মাওলা শব্দের 
অর্থ মালিক। আল্লাহ্‌ তা'আলা সবারই মালিক । মু’মিন-কাফির কেউ এই মালিকানার 
বাইরে নয়। 





ن الله یخن لین ایلوا 4 مکوا ৩১569৮55105‏ 
রর প 5127 (৫৯৯:‏ 


ঠৈ6 ৬286 9 ১:৫5, 5 ৩ 


7۳ یم‎ পরত 


و 72 0 
452/22৩5। এ‏ لهم م وک ان ت من 451৯8‏ و 


2 


Lu‏ 172 2 اوو کان 

১০1৩ এগ 2:৫4 214৩৯ 

عل E 2৮৯2‏ ۱ زان له سوم عله و 1 فد 
পা 5‏ 24055 


ELSE EL‏ ار ایا 


سے 


: 





Tar gr‏ ور سوه 


৬০৪) سل شلد ام‎ ss ৮৮/৯$ 
5415০ 5 5)001 284৬ 28৮54 
ই আত 


(১২) যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে, আল্লাহ. তাদেরকে জান্নাতে দাখিল করবেন, 
যার নিম্নদেশে নির্বরিণীসমূহ প্রবাহিত হয়। আর যারা কাফির, তারা ভোগবিলাসে মত্ত 
থাকে এবং চতুষ্পদ জন্তর মত আহার করে। তাদের বাসস্থান জাহান্নাম । (১৩) যে জনপদ 

আপনাকে বহিষ্কার করেছে, তদপেক্ষা কত শক্তিশালী জনপদকে আমি ধ্বংস করেছি, অতঃপর 
তাদেরকে সাহায্য করার কেউ ছিল না । (১৪) যে ব্যক্তি তার পালনকর্তার পক্ষ থেকে আগত 
নিদর্শন অনুসরণ করে, দে কি তার সমান, যার কাছে তার মন্দ কর্ম শোভনীয় করা হয়েছে এবং 
ঘে তার খেয়াল-খুশীর অনুসরণ করে। (১৫) পরহিযগারদেরকে যে জান্নাতের ওয়াদা দেওয়া 
হয়েছে, তার অবস্থা নিম্নরূপ £ঃ তাতে আছে 555 পানির নহর, দুধের নহর, যার স্বাদ 
অপরিবর্তনীয়, পানকারীদের জন্য সুস্বাদু শরাবের নহর এবং পরিশোধিত মধূর নহর। তথায় 





সূরা মুহাম্মদ ১৫ 


তাদের জন্য আছে রকমারি ফলমূল ও তাদের পালনকর্তার ক্ষমা। পরহিযগাররা কি তাদের 
সমান, ঘারা জাহাল্নামে অনন্তকাল থাকবে এবং যাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি 
অতঃপর তা তাদের নাড়ীভু ডি ছিন্ন-বিচ্ছিন্ন করে দেবে £ ۱ 





` Ce 


তফসীরের সার-সংক্ষেপ 


যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, নিশ্চয় আল্লাহ তাদেরকে জানাতে দাখিল 
করবেন, যার নিম্নদেশে নির্রিণীসমূহ প্রবাহিত হবে। আর যারা কাফির, তারা (দুনিয়াতে ) 
ভোগবিলাসে মত্ত আছে এবং (পরকাল বিস্মৃত হয়ে ) চতুষ্পদ জন্তর মত আহার করে । 
চতুষ্পদ জন্ত'া চিন্তা করে না যে, তাদেরকে কেন পানাহার করানো হচ্ছে এবং তাদের যিশ্মায় 
এর বিনিময়ে কি প্রাপ্য আছে £ তাদের ঠিকানা জাহান্নাম । (উপরে কাফিরদের ভোগ- 
বিলাসে মত্ত থাকার কথা বলা হয়েছে। এতে আপনার শন্রুদের ধোকা খাওয়া উচিত নয় 
এবং তাদের উদাসীনতা দেখে আপনারও দুঃখিত হওয়া সমীচীন নয়। ভোগবিলাসই তাদের 
বিরোধিতার কারণ। এমনকি, তারা আপনাকে অতিষ্ঠ করে মন্কায়ও বসবাস করতে দেয়নি । 
কেননা) আপনার যে জনপদ আপনাকে বাস্তভিটা থেকে উৎখাত করেছে, তদপেক্ষা অনেক 
শক্তিশালী বহু জনপদকে আমি (আযাব দ্বারা ) ধ্বংস করে দিয়েছি, অতঃপর তাদেরকে সাহায্য 
করার কেউ ছিল না। (এমতাবস্থায় এরা কি? এদের অহংকার করা উচিত নয়। আল্লাহ্‌ 
তাআলা ইচ্ছা করলেই এদেরকে নিম করতে পারেন। আপনি এদের ক্ষণস্থায়ী ভোগবিলাস 
দেখে দুঃখিত হবেন না। কারণ, আল্লাহ্‌ তা'আলা নিদিষ্ট সময়ে এদেরকেও শাস্তি দেবেন )। 
যে ব্যক্তি তার পালনকর্তার পক্ষ থেকে আগত সুস্পষ্ট (ও প্রামাণ্য ) পথ অনুসরণ করে, 
সেকি তাদের সমান হতে পারে, যাদের কাছে তাদের কুকর্ম শোভনীয় মনে হয় এবং যারা 
তাদের খেয়াল-খুশীর অনুসরণ করে? (অর্থাৎ উভয় দলের কাজকর্মে যখন তফাৎ আছে, 
তখন পরিণতিতেও তফাৎ হওয়া অবশ্যস্তাবী। যে সত্যপন্থী সে সওয়াবের এবং যে মিথ্যাপন্থী 
সে আযাব ও শাস্তির যোগ্য । এই সওয়াব ও শাস্তির বর্ণনা এই যে) পরহিযগারদেরকে যে 
জান্নাতের ওয়াদা দেওয়া হয়, তার অবস্থা নিম্নরূপ £ তাতে আছে নিক্ষলুষ পানির অনেক 
নহর (এই পানির গন্ধ ও স্বাদে কোন পরিবর্তন হবে না) দুধের অনেক নহর, যার স্বাদ 
অপরিবর্তনীয়। পানকারীদের জন্য সস্বাদ্ু শরাবের অনেক নহর এবং পরিশোধিত মধুর 
অনেক নহর। তথায় তাদের জন্য আছে রকমারি ফলমূল এবং ( তাতে প্রবেশের পূর্বে ) 
তাদের পালনকর্তার পক্ষ থেকে (গোনাহের ) ক্ষমা । তারা কি তাদের সমান যারা অনন্তকাল 
জাহান্নামে থাকবে এবং তাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি, অতঃপর তা তাদের 
নাড়ীভূড়িকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দেবে? 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

দুনিয়ার পানির রঙ, গন্ধ ও স্বাদ কোন কোন সময় পরিবতিত হয়ে যায়। দুনিয়ার ۸ے‎ 
দুধও তেমনি বাসি হয়ে যায়। দুনিয়ার শরাব বিস্বাদ ও তিক্ত হয়ে থাকে। তবে কোন কোন 
উপকারের কারণে পান করা হয়; যেমন তামাক কড়া হওয়া সত্ত্বেও খাওয়া হয় এবং খেতে 


১৬ তফসীরে মাণআরেফুল-কোরআন ॥ অ্টম খণ্ড 


খেতে অভ্যাস হয়ে যায়। জান্নাতের পানি, দুধ ও শরাব সম্পর্কে বলা হয়েছে যে, এগুলো সবই 
পরিবর্তন ও বিস্বাদ থেকে মুক্ত। জান্নাত অন্যান্য অনিষ্ট ও ক্ষতিকর বস্তু থেকেও মুক্ত, একথা 


AAT AF سم‎ 0B IBA fh ص‎ 


সূরা সাফ্‌ফাতের আয়াতে বিত হয়েছে বলা হয়েছেঃ ৫ غول و لا هم‎ ৪৪১১ 


و موم 
এমনিভাবে দুনিয়ার মধুর মধ্যে মোম ও আবর্জনা মিশ্রিত থাকে। এর বিপরীতে‏ ینز نو ن 


বলা হয়েছে যে, জান্নাতের মধু পরিশোধিত হবে । বিশুদ্ধ উক্তি এই যে, জান্নাতে আক্ষরিক 
অর্থেই পানি, দুধ, শরাব ও মধুর চার প্রকার নহর রয়েছে। এখানে রূপক অর্থ নেওয়ার কোন 
প্রয়োজন নেই। তবে এটা পরিক্ষার যে, জান্নাতের বস্তসমূহকে দুনিয়ার বস্তসমূহের অনুরূপ 
মনে করা যায় না। সেখানকার প্রত্যেক বস্তুর. স্বাদ ও আনন্দ ভিন্নরূপ হবে, যার নযীর 
টা | 


এ রহ ۱ 5 
و ہر‎ ۶ 


& | 2 
وینهم ৩‏ | تن 0515575155০ DI‏ 1545 قال 
لني اوتا ال لی اوا الوا ما ا قال ازا د ولڪ পি ৫৮৩)‏ 
১12‏ 
EA লেট? ওগো সি ۳ ৯ রি‏ 


رج مد سو কান‏ 





و و دم 2 


নি 2) 9-2 0৬১৩ ৮৫৯৮‏ بعته ء 


০৬৭ ১৮৩1৬ ৮৪০৩৮ সক 


4515 





(১৬) তাদের মধ্যে কতক আপনার দিকে কান পাতে, অতঃপর যখন আপনার কাছ 
থেকে বাইরে যায়, তখন যারা শিক্ষিত, তাদেরকে বলেঃ এইমাত্র তিনি কি বললেন? এদের 
অন্তরে আল্লাহ্‌ মোহর মেরে দিয়েছেন এবং তারা নিজেদের খেয়াল-খুশীর অনুসরণ করে ١ 
(১৭) মারা সৎপথপ্রা্ত হয়েছে, তাদের সৎপথপ্রাপগ্তি আরও বেড়ে যায় এবং আল্লাহ্‌ 
তাদেরকে তাকওয়া দান করেন। (১৮) তারা শুধু এই অপেক্ষাই করছে যে, কিয়ামত অক- 
স্মাৎ তাদের কাছে এসে পড়ুক ۱ বস্তুত কিয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে। সুতরাং 

কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে £ ۔‎ 


Aah “nel. “ত “শোর لا ای‎ LLL Er aa or Rab me a a 1 I i YT জাটকা গল 


তফসীরের সার-সংক্ষেপ 

[ হে নবী (সা) ] তাদের মধ্যে কতক (অর্থাৎ মুনাফিক সম্পূদায় আপনার প্রচার ও 
শিক্ষাদানের সময় বাহ্যত ) আপনার দিকে কান পাতে (কিন্তু আন্তরিকভাবে মোটেও 
মনোযোগী হয় না)। অতঃপর যখন তারা আপনার কাছ থেকে (উঠে মজলিস ত্যাগ করে ) 


সূরা মুহাম্মদ ১৭ 


বাইরে যায়, তখন অন্যান্য শিক্ষিত (সাহাবী )-দেরকে বলে £ এইমান্র (যখন আমরা মজলিসে 
ছিলাম, তখন ) তিনি কি বলেছিলেন? (তাদের একথা বলাও ছিল এক প্রকার বিদ্রুপ বিশেষ । 
এতে করে একথা বলা উদ্দেশ্য ছিল যে, আমরা আপনার কথা-বার্তাকে ভ্রক্ষেপযোগ্যই মনে 
করি না। এটাও এক প্রকার কপটতাই ছিল)। এরাই তারা, যাদের অন্তরে আল্লাহ্‌ মোহর 
মেরে দিয়েছেন (ফলে তারা হিদায়েত থেকে দূরে সরে গড়েছে )। এবং তারা নিজেদের খেয়াল- 
খুশীর অনুসরণ করে। (তাদের সম্পুদায়ের মধ্য থেকে) যারা সৎপথে আছে (অর্থাৎ 
মুসলমান হয়ে গেছে)আল্লাহ্‌ তা'আলা তাদেরকে নির্দেশাবলী শ্রবণ করার সময়) আরও বেশী 
হিদায়েত করেন (ফেলে তারা নতুন নির্দেশাবলীতেও বিশ্বাস করে অর্থাৎ তাদের ঈমান আনার 
বিষয়বন্ত বেড়ে যায় অথবা তাদের ঈর্মানকে আরও বেশী শক্তিশালী করে দেন । এটাই 
সৎকর্মের বৈশিষ্ট্য) এবং তাদেরকে তাকওয়ার তওফীক দান করেন। (অতঃপর মুনাফিক- 
দের উদ্দেশ্যে এ মর্মে শাস্তির খবর বণিত হচ্ছে যে, তারা আল্লাহ্‌র নির্দেশাবলী শুনেও প্রভা- 
2686 5۲ ۲۱ এতে বোঝা যায় যে) তারা এ বিষয়েরই অপেক্ষা করছে যে, কিয়ামত 
অকস্মাৎ তাদের উপর এসে গড়ুক। (একথা শাসানির ভঙ্গিতে বলা হয়েছে যে, তারা 
এখনও যে হিদায়ত অর্জন করছে না, তবে কি তারা কিয়ামতে হিদায়ত হাসিল করবে?) 
অতএব মেনে রেখ, কিয়ামত নিকটবতাঁই। সেমতে ) তার কয়েকটি লক্ষণ তো এসেই গেছে। 
(সেমতে হাদীসদৃষ্টে স্বয়ং শেষ নবীর আগমন এবং নবুওয়তও কিয়ামতের নিদর্শনসমূহের 
অন্যতম । চন্দ্র দ্বিখণ্ডিত করার ঘটনাটি যেমন রসূলুল্লাহ (সা)-এর মো‘জেযা, তেমনি 
কিয়ামতের লক্ষণও । এসব লক্ষণ কোরআন অবতরণের সময় প্রকাশ পেয়েছিল। অতঃপর 
বলা হচ্ছে যে, ঈমান আনা ও হির্দায়ত লাভ করার ব্যাপারে কিয়ামতের অপেক্ষা করা নিরেট 
মূর্খতা । কেননা, দে সময়টি বোঝার ও আমল করার সময় হবে না। বলা হয়েছে 8 ) 
যখন কিয়ামত এসে পড়বে, তখন তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে £ (অর্থাৎ তখন 
উপদেশ উপকারী হবে না )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
৮11 শব্দের অর্থ আলামত, লক্ষণ । খাতামুন্নাবীয়্যিন (সা)-এর আবির্ভাবই কিয়া- 
মতের প্রাথমিক লক্ষণ । কেননা, খতমে-নবুওয়তও কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত। 


A‏ سے ا 


| শিলা 
এমনিভাবে চন্দ্র দ্বিখণ্ডিত করার মো'জেযাকে কোরআনে ا 93 بت الساعة‎ 


বাক্য দ্বারা ব্যক্ত করে ইঙ্গিত করা হয়েছে যে, এটাও কিয়ামতের অন্যতম লক্ষণ । এসব 

প্রাথমিক আলামত কোরআন অবতরণের সময় প্রকাশ পেয়েছিল। অন্যান্য আলামত সহীহ্‌ 

হাদীসসমূহে উল্লিখিত হয়েছে । তন্মধ্যে একটি হাদীস হযরত আনাস রো) থেকে বণিত 

আছে যে, তিনি রসূলুল্লাহ (সা)-এর কাছে শুনেছেন--_নিশ্নাক্ত বিষয়গুলো কিয়ামতের 

আলামত £ জ্ঞানচর্চা উঠে যাবে। অজ্ঞানতা বেড়ে যাবে। ব্যভিচারের প্রসার হবে। মদ্যপান 

বেড়ে যাবে। পুরুষের সংখ্যা কমে যাবে এবং নারীর সংখ্যা বেড়ে যাবে; এমনকি, পঞ্চাশ 
৩. 


১৮ তফসীরে মাআরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


জন নারীর ভরণ-পোষণ একজন পুরুষ করবে । এক রেওয়ায়েতে আছে, ইলম হাস পাবে 
এবং মূর্খতা ছড়িয়ে পড়বে !---( বোখারী, মুসলিম ) 

হযরত আবূ হুরায়রা (রা)-র রেওয়ায়েতে রসূলল্লাহ (সা) বলেন £ যখন যুদ্ধলব্ধ 
মালকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে এবং আমানতকে যুদ্ধলন্ধ মাল সাব্যস্ত করা হবে 
(অৰ্থাৎ হালাল মনে করে খেয়ে ফেলবে ) যাকাতকে জরিমানা মনে করা হবে ( অথাৎ আদায় 
করতে কুন্ঠিত হবে ) ইল্্‌মে-দীন পাথিব স্বার্থের জন্য অর্জন করা হবে, পুরুষ তার স্ত্রীর 
আনুগত্য ও জননীর অবাধ্যতা করতে শুরু করবে এবং বন্ধুকে নিকটে রাখবে ও পিতাকে 
দূরে সরিয়ে দেবে, মসজিদসমহে হট্টগোল শুরু হবে, পাপাচারী ব্যক্তি কওমের নেতা হয়ে 
যাবে, হীনতম ব্যক্তি জাতির প্রতিনিধিত্ব করবে, অত্যাচারের ভয়ে দুষ্ট লোকদের সম্মান করা 
হবে, গায়িকা নারীদের গানবাদ্য ব্যাপক হয়ে যাবে, বাদ্যযন্ত্রের প্রসার ঘটবে, মদ্যপান করা 
হবে এবং উম্মতের সর্বশেষ লোকেরা তাদের পূর্ববতীদের প্রতি অভিসম্পাত করতে থাকবে, 
তখন তোমরা নিম্নোক্ত বিষয়গুলোর অপেক্ষা করো £ একটি রক্তিম ঝড়ের, ভূমিকম্পের, 
মানুষের মাটিতে পুতে যাওয়ার, আকার-আকৃতি বিরুত হয়ে যাওয়ার, আকাশ থেকে প্রস্তর 
বর্ষণের এবং কিয়ামতের অন্যান্য আলামতের, যেগুলো একের পর এক এভাবে প্রকাশ পাবে, 
যেমন মুতির মালা ছিড়ে গেলে দানাগুলো একটি একটি করে মাটিতে খসে পড়ে । 


25582) ৪৩) ৯৪৬ ০215 29 %। 2) 4200 
0 5 بر‎ 81 ১৯১৪১ 5 


(১৯) জেনে রাখুন, আল্লাহ্‌ ব্যতীত কোন উপাস্য নেই। ক্ষমা প্রার্থনা করুন, আপ- 
নার 3757 জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য। আল্লাহ্‌ তোমাদের গতিবিধি ও অবস্থান 
সম্পকে ۱ 











তফঙ্গীরের সার-সংক্ষেপ ۱ 

(যখন আপনি আল্লাহ্‌র অনুগত ও অবাধ্য উভয় শ্রেণীর অবস্থা ও পরিণতি শুনলেন, 
তখন ) আপনি (উত্তমরূপে ) জেনে রাখুন, আল্লাহ্‌ ব্যতীত অন্য কেউ ইবাদতের যোগ্য নয় । 
(এতে ধর্মের যাবতীয় মূলনীতি ও শাখা-প্রশাখা এসে গেছে। কেননা, জেনে রাখুন, বলে পুরো- 
পুরি জেনে রাখা বোঝানো হয়েছে। পুরোপুরি জেনে রাখার জন্য আল্লাহ্‌র বিধানাবলী পুরোপুরি 
আমলে আনা অপরিহার্য । মোটকথা এই যে, সমস্ত বিধান সবক্ষণ পালন করুন। যদি 
কোন সময় ত্রুটি হয়ে যায় তা আপনার নিষ্পাপতার কারণে গোনাহ নয়; বরং শুধু উত্তমকে 
বর্জন করার শামিল হবে। কিন্তু আপনার উচ্চমর্যাদার দিক দিয়ে দৃশ্যত জূটি। তাই) 
আপনি (এই বাহ্যিক) 2755 জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং সব মু'মিন পুরুষ ও নারীর জন্যও 
(ক্ষমার দোয়া করতে থাকুন। একথাও জ্মর্তব্য যে ) আল্লাহ্‌ তা'আলা তোমাদের গতিবিধি 
ও অবস্থানের (অর্থাৎ সব অবস্থা ও কাজকর্মের ) খবর রাখেন। 


সুরা মুহাম্মদ ১৯ 


জান্ষঙ্গিক জাতব্য বিষয় 


আলোচ্য আয়াতে রসূলুল্লাহ্‌ (সা)-কে সম্বোধন করে বলা হয়েছে ঃ আপনি জেনে রাখুন, 
আল্লাহ্‌ ব্যতীত অন্য কেউ ইবাদতের যোগ্য নয় । বলা বাহল্য, প্রত্যেক মু’মিন-মুসলমানও 
একথা জানে, পয়গম্বরকুল শিরোমণি একথা জানবেন না কেন £ এমতাবস্থায় এই জ্ঞান 
অর্জনের নির্দেশ দানের অর্থ হয় এর উপর দৃঢ় ও অটল থাকা, না হয় তদনুযায়ী আমল করা। 
কুরতুবী বর্ণনা করেন, সুফিয়ান ইবনে উয়াইনাকে কেউ ইলমের শ্রেষ্ঠত্ব সম্পর্কে প্রশ্ন করলে 


EBA AAN ed 


তিনি উত্তরে বললেন ঃ : তুমি কি কোরআনের এই বাণী শ্রবণ করনি) لا‎ ৬১] نا علم‎ 


তি ARN |‏ عم 


[এত ইলমের পর আমলের নির্দেশ রয়েছে। অন্যত্র আছে‏ )41 و0 ہی 


পে ۱ AY রি‏ او 
سابقوا الی £ আরও বলা হয়েছে‏ ! علموا | نما | لحیوة لد في له لعب و لهو 
ص পি AAS MII LNT LBL MANILA‏ 9 & 850 


0 SEO WEEE RUD 2 JOC 


هم و وه ISA A33‏ 
এসব জায়গায় প্রথমে ইলম অতঃপর‏ نا حذ ر و ھم 2728ھ 0 


তদনুযায়ী আমল করার শিক্ষা রয়েছে । আলেচ্য আয়াতেও রসূলুল্লাহ (সা) যদিও পূর্ব থেকে 
| ۳ 
একথা জনতেন, কিন্তু উদ্দেশ্য তদনূায়ী আমল করা। এ কারণেই এরপর و استغفر‎ 


অর্থাৎ ইস্তিগফারের আদেশ দান করা হয়েছে। পয়গম্বরসূলভ পবিত্রতার কারণে 5 
(সা) থেকে যদিও এর বিপরীত হওয়ার সম্তাবনা ছিল না, কিন্তু পয়গস্থরগণ গোনাহ্‌ থেকে 
পবিত্র হওয়া সত্ত্বেও স্থল বিশেষে ইজতিহাদী ভূল হয়ে যাওয়া বিচিন্ত্র নয়। শরীয়তের আইনে 
ইজতিহাদী ভুল গোনাহ্‌ নয়ঃ বরং এই ভূলেরও সওয়াব পাওয়া যায়। কিন্তু পয়গন্র- 
গণকে এই ভূল সম্পর্কে অবশ্যই অবহিত করে দেওয়া হয় এবং তাঁদের উচ্চমযাদার পরি- 
প্রেক্ষিতে এই ভুলকে ০5 এ তথা গোনাহ্‌ শব্দের মাধ্যমেও ব্যক্ত করা হয়, যেমন সূরা 
আবাসায় রসূলুল্লাহ সো)-কে লক্ষ্য করে অবতীর্ণ কোর সতর্কবাণী এই ইজতিহাদী 5 
একটি দৃষ্টাত্ত। সূরা আবাসায় এর বিস্তারিত বিবরণ আসবে যে, সেই ইজতিহাদী ভূল যদিও 
গোনাহ ছিল না; বরং এরও এক সওয়াব পাওয়ার ওয়াদা ছিল; কিন্তু রসূলুল্লাহ (সা)-এর 
উচ্চমর্ধাদার পরিপ্রেক্ষিতে সেই ভুলকে ছন্দ করা হয়নি। আলোচ্য আয়াতে এমনি ধরনের 
গোনাহ বোঝানো যেতে পারে | 
জাঁতব্য ঃ হযরত আবূ বকর সিদ্দীক রো)-এর এক রেওয়ায়েতে রস্লুল্লাহ (সা) বলেন £ 

তোমরা বেশী পরিমাণে ‘লা-ইলাহা ইল্লাল্লাহ্‌* পাঠ কর এবং ইস্তিগফার তথা ক্ষমা প্রার্থনা 


২০ তফসীরে মাণআরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


কর। ইবলীস বলে £ঃ আমি মানুষকে গোনাহে লিপ্ত করে ধ্বংস করেছি, প্রত্যুত্তরে তারা 
আমাকে কালেমা “লা-ইলাহা ইল্লাল্লাহ্‌* পাঠ করে ধ্বংস করেছে। এই অবস্থা দেখে আমি 
তাদেরকে এমন অসার কল্পনার অনুসারী করে দিয়েছি, যা তারা সৎ কাজ মনে করে সম্পন্ন 
করে (যেমন সাধারণ বিদ“আতসমূহের অবস্থা তদ্রুপই )। এতেকরে তাদের তওবা করারও 
তওফীক হয় না। 

و م مرن مر و م مس A J AN‏ 

অর্থ ওলটপালট হওয়া‏ ۱67« چو_منقلب-متقلبکم و منوا کم 
শব্দের অর্থ অবস্থানস্থল । তফসীরবিদগণ এই শব্দদ্ধয়ের বিভিনন অর্থ‏ سٹو گا এবং‏ 


বর্ণনা করেছেন। প্রকৃতপক্ষে সবগুলোর অর্থই এখানে উদ্দিষ্ট। কেননা, প্রত্যেক মানুষের 
উপর দ্বিবিধ অবস্থা আসে । এক. যে অবস্থার সাথে সে সাময়িক ও অস্থায়ীভাবে জড়িত হয় 
এবং দুই. যে অবস্থাকে সে স্থায়ী বৃত্তি মনে করে। এমনিভাবে কোন কোন গৃহে মানুষ 


অস্থায়ীভাবে অবস্থান করে এবং কোন কোন গহে স্থায়ীভাবে । আয়াতে এস্থায়ীকে ৮4০ 
শব্দ দ্বারা এবং স্থায়ীকে J ০ শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে। এভাবে আয়াতে বোঝানো 
হয়েছে যে, আল্লাহ্‌ মানুষের যাবতীয় অবস্থার খবর রাখেন । 


82451568862 এ ৮26 000 ৫262 
فلوبهم‎ ৫290 (60 ৩৫4 459 
48,550 চে 4 ليك نظ المع‎ ০১০55 
الله‎ 4248৩5625158-4525 05852 
21১৬৬ ও নিতুর্ত 145 4৫ 8৬1৫5 ৫৬ 
9846140505৭ oC TALS Sg 
BE LE 018) 9:44 واغتی نصارَهم ه اقلا‎ 
ما ضبن‎ x من‎ BRIBES LNG) of 
96০৮0 ৩১০৮১545448 0881517 
442142261৯4 516:257055 ০194১০ 029 





সূরা মুহাম্মদ ২১ 





৪০৯ یضرنون‎ ۰ 1 ET جج‎ 
552 14 | بانهم ا ما‎ SS 0 HESS 
نف قلویهم رش‎ CNL Al 6 9 ৩০০45 291৯ 








নি 1540 5918/45297% ৮৫ 
ل سي هه سا‎ e 
5 و ی‎ 


(২০) যারা সু’মিন, তারা বলেঃ একটি সূরা নাখিল হয় না কেন ? অতঃপর যখন 
কোন দ্বর্থহীন সূরা নাযিল হয় এবং তাতে জিহাদের উল্লেখ করা হয়, তখন যাদের অন্তরে 
রোগ আছে, আপনি তাদেরকে শ্বত্যভয়ে 5 মানুষের মত আপনার দিকে তাকিয়ে 
থাকতে দেখবেন । সূতরাং ধ্বংস তাদের জন্য! (২১) তাদের আনুগত্য ও মিষ্ট বাক্য 
জানা আছে। অতএব জিহাদের সিদ্ধান্ত হলে যদি তারা আল্লাহ্‌র প্রতি প্রদত্ত অংগীকার পূর্ণ 
করে, তবে তাদের জন্য মঙ্গলজনক হবে। (২২) ক্ষমতা লাভ করলে সম্ভবত তোমরা 
পৃথিবীতে অনৰ্থ সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। (২৩) এদের প্রাতিই 
আল্লাহ অভিসম্পাত করেন, অতঃপর তাদেরকে বধির ও দৃষ্টিশক্তিহীন করেন । (২৪) 
তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না । না তাদের অন্তর তালাবদ্ধ ? (২৫) 
নিশ্চয় যারা সোজা পথ ব্যক্ত হওয়ার পর তৎপ্রতি পৃষ্ঠ প্রদর্শন করে, শয়তান তাদের জন্য 
তাদের কাজকে সন্দর করে দেখায় এবং তাদেরকে মিথ্যা আশা দেয় । (SW) এটা এজন্য 
যে, তারা তাদেরকে বলে, যারা আল্লাহ্‌র অবতীর্ণ কিতাব, অপছন্দ করে ঃ আমরা কোন কোন 
ব্যাপারে তোমাদের কথা মান্য করব । আল্লাহ তাদের গোপন পরামর্শ অবগত আছেন ١ 
(২৭) ফেরেশতা যখন তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে প্রাণ হরণ করবে, 
তখন তাদের অবস্থা কেমন হবে ? (২৮) এটা এজন্য যে, তারা সেই বিষয়ের অনুসরণ 
করে, যা আল্লাহর অসন্তোষ সৃষ্টি করে এবং আল্লাহ্‌র POTTS অপছন্দ করে। ফলে 
তিনি তাদের কর্মসমূহ ব্যর্থ করে দেন । (২৯) যাদের অন্তরে রোগ আছে, তারা কি মনে 
করে যে, আল্লাহ তাদের অন্তরের বিদ্বেষ প্রকাশ করে দেবেন না ? (৩০) আমি ইচ্ছা করলে 
আপনাকে তাদের সাথে পরিচিত করে দিতাম। তখন আপনি তাদের চেহারা দেখে তাদেরকে 
চিনতে পারতেন এবং আপনি অবশ্যই কথার ভঙ্গিতে তাদেরকে চিনতে পারবেন । আল্লাহ্‌ 
তোমাদের কর্মসমূহের খবর রাখেন । (৩১) আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব 





২২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


. যে পযন্ত মা ফুটিয়ে তুলি তোমাদের জিহাদকারীদেরকে এবং সবরকারীদেরকে এবং যতক্ষণ 
না আমি তোমাদের অবস্থাসমূহ যাচাই করি । 


তফসীরের সার-সংক্ষেপ 

যারা মুমিন, তারা (তো সর্বদা উৎসুক থাকে যে, আরও কালাম নাযিল হোক, যাতে 
ঈমান তাজা হয় এবং নতুন নতুন নির্দেশ আসলে তারও সওয়াব হাসিল করা যায়; আর 
সাবেক নির্দেশের তানকীদ আসলে আরও দৃঢ়তা অজিত হয়। এই ওৎসুক্যের কারণে ) বলে, 
কোন (নতুন ) সূরা নাযিল হয় না কেন? (নাযিল হলে আমাদের আশা পূর্ণ হত)। অতঃপর 
যখন কোন দ্বর্থহীন (বিষয়বস্তর ) সুরা নাযিল হয় এবং (ঘটনাক্রমে ) তাতে জিহাদের ও 
(পরিক্ষার ) উল্লেখ থাকে, তখন যাদের অন্তরে (মুনাফিকীর ) রোগ আছে, আপনি তাদেরকে 
মৃত্যু ভয়ে মৃহাপ্রাপ্ত মানুষের মত (ভয়ানক দুম্টিতে ) তাকিয়ে থাকতে দেখবেন। (এরূপ 
তাকানোর কারণ ভয় ও কাপুরুষতা । কারণ, এখন ঈমানের দাবী সপ্রমাণের জন্য তাদের 
জিহাদে যেতে হবে। তারা যে এভাবে আল্লাহ্‌র নির্দেশ থেকে গা বাঁচিয়ে চলে, ) অতএব 
(আসল কথা এই যে) সত্বরই তাদের দুর্ভোগ আসবে । (দুনিয়াতেও কোন বিপদে গ্রেফতার 
হবে, নতুবা পরকালে তো অবশ্যই হবে। অবসর সময়ে যদিও তারা আনুগত্য ও খোশামোদের 
অনেক কথাবার্তা বলে, কিন্তু) তাদের আনুগত্য ও মিস্টবাক্য (অর্থাৎ মিম্টবাক্যের স্বরূপ) 
জানা আছে। (জিহাদের নির্দেশ নাযিল হওয়ার সময় তাদের অবস্থা দেখে এখন সবার কাছেই 
তা প্রকাশ হয়ে পড়েছে )। অতঃপর (জিহাদের নির্দেশ অবতীর্ণ হওয়ার পর) যখন জিহাদের 
প্রস্ততি হয়েই যায়, তখন €ও) যদি তারা (ঈমানের দাবীতে ) আল্লাহ্‌র কাছে সাচ্চা থাকে 
(অর্থাৎ ঈমানের দাবী অনুযায়ী সাধারণভাবে সব নির্দেশ এবং বিশেষভাবে জিহাদের নির্দেশ 
পালন করে এবং খাঁটি মনে জিহাদ করে ) তবে তাদের জন্য মঙ্গলজনক হবে । (অর্থাৎ 
প্রথমে মুনাফিক থাকলে শেষেও যদি তওবা করত, তবু তাদের ঈমান গ্রহণীয় হত। অতঃপর 
জিহাদের তাকীদ এবং যারা জিহাদে যোগদান না করে গৃহে রয়ে গিয়েছিল, তাদেরকে সম্বো- 
ধন করে বলা হয়েছেঃ তোমরা যে জিহাদকে পছন্দ কর না, তাতে তো একটি পাথিব ক্ষতিও 
আছে । সেমতে) যদি তোমরা এমনিভাবে সবাই জিহাদ থেকে মুখ ফিরিয়ে রাখ, তবে সম্ভবত 
তোমরা (অর্থাৎ সব মানুষ ) পৃথিবীতে অনর্থ সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। 
(অর্থাৎ জিহাদের বড় উপকারিতা হচ্ছে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা করা । যদি জিহাদ 
ত্যাগ করা হয়, তবে অনর্থকারীদের বিজয় হবে এবং সব মানুষের স্বার্থ সংরক্ষণের কোন 
ব্যবস্থা থাকবে না। এরূপ ব্যবস্থা না থাকার কারণে ব্যাপক দাঙ্গা-হাঙ্গামা ও অধিকার হরণ 
অবশ্যস্তাবী হয়ে পড়বে। সুতরাং যে জিহাদে পাথিব উপকারও আছে, তা থেকে পশ্চাতে 
সরে যাওয়া আরও আশ্চর্যজনক ব্যাপার । অতঃপর মুনাফিকদের নিন্দা করা হয়েছে যে) 
এদেরকেই আল্লাহ্‌ তা'আলা রহমত থেকে দূরে সরিয়ে নিয়েছেন € তাই বিধানাবলী পালন 
করার তওফীক নেই ) অতঃপর (রহমত থেকে দূরে সরিয়ে দেওয়ার ফলস্বরূপ ) তাদেরকে 
(কবুলের নিয়তে বিধানাবলী শ্রবণ করা থেকে) বধির করে দিয়েছেন এবং (সৎপথ দেখার 
ব্যাপারে তাদের (অন্তর ) দৃষ্টিকে অন্ধ করে দিয়েছেন। (এরপর বলা হয়েছে যে, কোরআনে 


সুরা মুহাম্মদ ২৩ 


জিহাদ ও অন্যান্য বিধিবিধানের অপরিহার্যতা, কোরআনের সত্যতার প্রমাণাদি, বিধানাবলীর 
পারলৌকিক ও ইহলৌকিক উপকারিতা এবং বিধানাবলীর ধিরুদ্বাচরণের শাস্তি বণিত 
হয়েছে। এতদসন্ত্বেও তারা যে এদিকে ভ্রুক্ষেপ করে না, তবে) তারা কি কোরআন (— AT 
অলৌকিকতা ও বিষয়বস্তু ) সম্পর্কে গভীর চিন্তা করে না? ফলে তারা জানতে পারে না ) 
না (চিন্তা করে, কিন্তু ) তাদের অন্তরে (অদৃশ্য তালা লেগে আছে£ (এতদুভয়ের মধ্যে একটি : 
অবশ্যই হয়েছে এবং উভয়টিও হতে পারে। বাস্তবে এ স্থলে উভয়টিই হয়েছে । প্রথমত 
তারা অস্বীকারের কারণে কোরআন সম্পর্কে চিন্তা করেনি এরপর এর শাস্তিস্বরূপ অন্তরে তালা 


লেগে গেছে । একে ৮ ৮৩ অর্থাৎ মোহর মারাও বলা হয়েছে। এর প্রমাণ এই 
আয়াত $ | 


م بی رتو دن 7و۸ سو পপ‏ | ۸۵ ۸ 


সমচ্টি ফল হচ্ছে‏ من لک با هم امنوا ثم کفروا نطبع علی قلو بهم 


ا 
চিন্তা না করার কারণ বর্ণনা করা হচ্ছে ঃ যারা সোজা পথ‏ -فهم لا بغقهو ن 


(কোরআনের অলৌকিকতার মত যুক্তিগত প্রমাণাদি দ্বারা এবং পূর্ববর্তী কিতাবসমূহের 
ভবিষ্যদ্বাণীর মত ইতিহাসগত প্রমাণাদি দ্বারা ) ব্যক্ত হওয়ার পর (সত্যের প্রতি ) পৃষ্ঠ প্রদর্শন 
করে, শয়তান তাদেরকে ধোঁকা দেয় এবং তাদেরকে মিথ্যা আশা দেয় (যে, ঈমান আনার 
ফলে অমুক অমুক বর্তমান অথবা ভবিষ্যত প্রত্যাশিত উপকারিতা ফওত হয়ে যাবে। মোট- 
কথা, চিন্তা না করার কারণ হচ্ছে হঠকারিতা । কারণ হিদায়তের সুস্পষ্ট প্রমাণ সত্ত্বেও 
তারা উল্টো দিকে ধাবিত হচ্ছে। এই হঠকারিতার পর শয়তান তাদের দৃষ্টিতে তাদের 
ভ্রান্ত ও ক্ষতিকর কর্মকে শোভন করে দেখিয়েছে । এর ফলে তারা চিন্তা করে না এবং চিন্তা না, 
করার কারণে অন্তরে মোহর লেগেছে )। এটা (অর্থাৎ হিদায়ত সামনে এসে যাওয়া সত্ত্বেও 
তা থেকে মুখ ফিরিয়ে নেওয়া ও দূরে সরে পড়া) এজন্য যে, তারা তাদেরকে---যারা আল্লা- 
হর অবতীর্ণ বিধানাবলীকে (হিংসাবশত ) অপছন্দ করে [ অর্থাৎ ইহদী সরদারগণ। তারা 
রস্লুল্লাহ্‌ (সা)-এর প্রতি হিংসা পোষণ করত এবং সত্য জানা সত্ত্বেও অনুসরণ করতে 
লজ্জাবোধ করত । মোটকথা, মুনাফিকরা ইহুদী সরদারদেরকে |] বলে £ আমরা কোন 
কোন ব্যাপারে তোমাদের কথা মেনে নেব। (অর্থাৎ তোমরা আমাদেরকে মুহাম্মদের অনু- 
সরণ করতে নিষেধ কর । এর দু’ট অংশ আছে 8 এক. বাহ্যিক অনুসরণ না করা এবং 
দুই. আন্তরিক অনুসরণ না করা । প্রথম অংশের ব্যাপারে তো আমরা উপকারিতাবশত 
তোমাদের কথা মেনে নিতে পারি না। কিন্তু দ্বিতীয় অংশের ব্যাপারে মেনে নেব। কেননা, 


۵ سس‎ SH 


হার জে আসা তোমাদের সাথে যেমন বলা হয়েছে ঃ এ উদ্দেশ্য এই যে, 


সত্য থেকে মুখ ফিরানোর কারণ জাতিগত বিদ্বেষ এবং অন্ধ অনুকরণ । যদিও এ ধরনের 
কথাবার্তা মুনাফিকরা গোপনে বলে; কিন্ত ) আল্লাহ্‌ তাদের গোপন কথাবার্তা সেম্যক) অবগত 


২৪ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


আছেন। (ওহীর মাধ্যমে কোন কোন বিষয় সম্পর্কে আপনাকে অবহিত করে দেন। অতঃপর 


AJ নিত 


শাত্তিবাণী উচ্চারিত হচ্ছে, যা او لی لھم‎ এর তফসীর হিসেবে হতে পারে ; অর্থাৎ তারা 


যে এমন কাণ্ড করছে ) তাদের অবস্থা কেমন হবে, যখন ফেরেশতা তাদের মুখমণ্ডলে ও 
পৃষ্ঠদেশে আঘাত করতে করতে তাদের প্রাণ হরণ করবে ? এটা (অর্থাৎ এই শাস্তি) এ কারণে 
(হবে) যে, তারা সেই বিষয়ের অনুসরণ করে, যা আল্লাহ্‌র অসন্তোষ সৃষ্টি করে এবং আল্লাহ্‌র 
সন্তষ্টি (অর্থাৎ সন্তটি সৃষ্টিকারী আমলসমূহ )-কে ঘ্ণা করে। তাই আল্লাহ্‌ তা“আলা 
তাদের (সৎ) কর্মসমূহকে প্রেথম থেকেই ) বার্থ করে দিয়েছেন। (সুতরাং তারা এই শাস্তির 
যোগ্য হয়ে গেছে। কারও কোন মকবুল আমল থাকলে তার বরকতে শাস্তি কিছু না কিছু 


NI A INH OH 


হাস পায়। অতঃপর ১) ০ [4 এ 2 -এর তফসীর হিসাবে বলা হচ্ছে £) 


যাদের অন্তরে (মুনাফিকীর ) রোগ আছে, (এবং তারা তা গোপন করতে চায় ) তারা কি মনে 
করে যে, আল্লাহ তা'আলা কখনও তাদের অন্তরের বিদ্বেষ প্রকাশ করবেন না? (অর্থাৎ 
তারা এটা কিরূপে মনে করতে পারে, যেক্ষেন্ত্রে আল্লাহ্‌ তা'আলা যে আলিমুল গায়ব, তা প্রমা- 
ণিত ও স্বীকৃত?) আমি ইচ্ছা করলে আপনাকে তাদের পূর্ণ পরিচয় বলে দিতাম; ফলে আপনি 
তাদের চেহারা দেখে চিনতে পারতেন )। পূর্ণ পরিচয়ের অর্থ এই যে, তাদের চেহারার আকার- 
আকৃতি বলে দিতাম । যদিও রহস্যবশত আমি এরূপ বলিনি, কিন্ত ) আপনি অবশ্যই কথার 
ভঙ্গিতে এখনও তাদেরকে চিনতে পারবেন। (কেননা, তাদের কথাবার্তা সত্যের উপর ভিত্তি- 
শীল নয়। অন্তর্দৃষ্টি দ্বারা সত্য ও মিথ্যাকে চিনার ক্ষমতা আল্লাহ্‌ তা“আলা আপনাকে দান 
করেছেন । ফলে সত্য ও মিথ্যার প্রভাব অন্তরে ভিন্ন ভিন্ন প্রতিফলিত হত । এক হাদীসে 
আছে, সত্য প্রশান্তি দান করে এবং মিথ্যা সন্দেহ সৃম্টি করে। অতঃপর মুমিন ও মুনাফিক 
সবাইকে একত্রে সম্বোধন করে উৎসাহ প্রদান ও ভীতি প্রদর্শন করা হচ্ছে 8) আল্লাহ্‌ তা“আলা 
তোমাদের সবার কর্মসমূহের খবর রাখেন। (সুতরাং মুসলমানদেরকে তাদের আন্তরিকতার 
প্রতিদান এবং মুনাফিকদেরকে তাদের কপটতা ও প্রতারণার শাস্তি দেবেন। অতঃপর জিহাদ 


ر 


ইত্যাদির ন্যায় কঠিন বিধানাবলীর একটি রহস্য বর্ণনা করা হচ্ছে যেমন,উপরে 09১ 


AINA 


৮১1 (১৬০৪ আয়াতে একটি রহস্য বণিত হয়েছিল )। আমি (কঠিন বিধানাবলীর নির্দেশ 


দিয়ে) অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, যাতে আমি (বাহ্যতও ) তাদেরকে জেনে ও 
পৃথক করে) নিই; যারা জিহাদ করে এবং যারা জিহাদে দুঢ়পদ থাকে এবং যাতে তোমাদের 
অবস্থা যাচাই করে নিই। (যাতে জিহাদের নির্দেশের মধ্যে অন্য নির্দেশাবলীও এবং মোজা- 
হাদা ও সববের অবস্থার মধ্যে অন্যান্য অবস্থাও 0 যায়, সেজন্য এই বাক্য সংযুক্ত 
করা হয়েছে )। 


সূরা মুহাম্মদ ২৫ 
আনুষঙ্গিক জ্ঞাতব্য 5 


ঠে পণ ۸ ۵ GAS 


৯৩৩৮৩ 09778 অনড়। এই আভিধানিক 


অর্থে কোরআনের প্রত্যেক সূরাই ৯০০৮০ কিন্তু শরীয়তের পরিভাষায় (৮০০৮ শব্দটি 
€ ++ তথা রহিতের বিপরীতে ব্যবহাত হয় । এখানে সূরার সাথে ‘মোহ্‌ কামাহ্‌’ 


সংযুক্ত করার তাৎপর্য এই যে, সূরা মনস্থ ও রহিত না হলেই আমলের সাধ পূর্ণ হতে পারে। 
কাতাদাহ €র) বলেন £ যেসব সূরায় যুদ্ধ ও জিহাদের বিধানাবলী বিধৃত হয়েছে, সেগুলো 
সব “মোহ্‌কামাহ্‌, তথা অরহিত। এখানে আসল উদ্দেশ্য জিহাদের নির্দেশ ও তা বাস্তবায়ন। 
তাই সূরার সাথে মোহকামাহ্‌ শব্দ যুক্তি করে জিহাদের আলোচনার প্রতি ইঙ্গিত করা 
হয়েছে। পরবতাঁ আয়াতসমূহে এর সুস্পম্ট উল্লেখ আসছে ।--- (কুরতুবী ) 


مرو ۸ 


আসমায়ীর উক্তি অনুযায়ী এর অর্থ £5193 ৩ 8১ ১ ঢ অৰ্থাৎ তার‏ 951 لهم 


ধ্বংসের কারণসমূহ আসন্ন।---€ কুরতুবী ) 


۸ لے و ۸ و 2 و‎ ANE ۳ AS ANd N IAG کچ‎ ۸ MIN Re 


আভিধানিক দিক দিয়ে : مینست‎ এক. মুখ ফিরিয়ে নেওয়া ও দুই. 


কোন দলের উপর শাসন ক্ষমতা লাভ করা। আলোচ্য আয়াতে কেউ কেউ প্রথম অর্থ নিয়েছেন, 
যা উপরে তফসীরের সার-সংক্ষেপে লিখিত হয়েছে । আবূ হাইয়ান (রে) বাহ্রে-মুহীতে 
এই অর্থকেই অগ্রাধিকার দান করেছেন । এই অর্থের দিক দিয়ে আয়াতের উদ্দেশ্য এই যে, 
যদি তোমরা শরীয়তের বিধানাবলী থেকে মুখ ফিরিয়ে নাও ---জিহাদের বিধানও এর অন্ত- 
چٹ‎ তবে এর প্রতিক্রিয়া হবে এই যে, তোমরা মূর্খতা যুগের প্রাচীন পদ্ধতির অনুসারী হয়ে 
যাবে, যার অবশ্যস্তাবী পরিণতি হচ্ছে পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ও আত্মীয়তার বন্ধন ছিন্ন 
করা। মূর্খতা যুগের প্রত্যেকটি কাজে এই পরিণতি প্রত্যক্ষ করা হত। এক গোল্র অন্য 
গোন্ত্রের উপর হানা দিত এবং হত্যা ও লুটতরাজ করত । সন্তানদেরকে স্বহস্তে জীবন্ত কবরস্থ 
করত । ইসলাম মূর্খতা যুগের এসব কুপ্রথা মেটানোর জন্য জিহাদের নির্দেশ জারি করেছে। 
এটা যদিও বাহ্যত রক্তপাত, কিন্তু প্রকৃতপক্ষে এর সারমর্ম হচ্ছে পচা, গলিত অঙ্কে দেহ 
থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, যাতে অবশিষ্ট দেহ নিরাময় ও সুস্থ থাকে । জিহাদের মাধ্যমে 
ন্যায়, সুবিচার এবং আত্মীয়তার বন্ধন সম্মানিত ও সুসংহত হয়। রূহুল মা“আনী, কুরতুবী 
ইত্যাদি গ্রন্থে (9) এ শব্দের অর্থ “রাজত্ব ও শাসন ক্ষমতা লাভ করা” নেওয়া হয়েছে। এমতা- 
বস্থায় আয়াতের উদ্দেশ্য হবে ' এই যে, তোমাদের মনোবাঞ্থা পূর্ণ হলে অর্থাৎ দেশ ও জাতির 
শাসনক্ষমতা লাভ করলে এর পরিণতি এ ছাড়া কিছুই হবে না যে, তোমরা পৃথিবীতে অনর্থ 
সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। 
৪৮ 


২৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


আত্মীয়তা বজায় রাখার কঠোর তাকীদ £ > ){ শব্দটি ১) এর বহুবচন ۱ 
এর অর্থ জননীর গর্ভীশয়। সাধারণ সম্পর্ক ও আত্মীয়তার ভিত্তি সেখান থেকেই সূচিত হয়, 
তাই বাকপদ্ধতিতে (৯ শব্দটি আত্মীয়তা ও সম্পর্কের অর্থে ব্যবহাত হয়। এ স্থলে তফসীরে 
রুহুল মাআনীতে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে, الار حام‎ ১953 ও ৯) 1 শব্দ 
কোন্‌ কোন্‌ আত্মীয়তাতে পরিব্যাপ্ত। ইসলাম আত্মীয়তার হক আদায় করার জন্য খুবই 
তাকীদ করেছে। বুখারীতে হযরত আবু হুরায়রা রো) ও অন্য দুজন সাহাবী থেকে এই 
বিষয়বস্তুর হাদীস বর্ণিত আছে যে, আল্লাহ্‌ তা'আলা বলেন, যে ব্যক্তি আত্মীয়তা বজায় 
রাখবে, আল্লাহ্‌ তা“আলা তাকে নৈকট্য দান করবেন এবং যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন 
TACT, আল্লাহ, তাআলা তাকে ছিন্ন করবেন । এ থেকে জানা গেল যে, আত্মীয় ও সম্পর্ক- 
শীলদের সাথে কথায়, কর্মে ও অর্থ ব্যয়ে সহাদয় ব্যবহার করার জোর নির্দেশ আছে। উপরোক্ত 
হাদীসে হযরত আবু হুরায়রা রো) আলোচ্য আয়াতের বরাতও দিয়েছেন যে, ইচ্ছা করলে 
কোরআনের এই আয়াতটি দেখে নাও। অন্য এক হাদীসে আছে, আল্লাহ্‌ তা'আলা যেসব 
গোনাহের শাস্তি ইহকালেও দেন এবং পরকালেও দেন, সেগুলোর মধ্যে নিপীড়ন ও আত্মীয়- 
তার বন্ধন ছিন্ন করার সমান কোন গোনাহ্‌ নেই ।--( আবূ দাউদ-তিরমিযী) হযরত সও- 
বানের বণিত হাদীসে রসূলুল্লাহ্‌ (সো) বলেন ঃ যে ব্যক্তি আয়ু বৃদ্ধি ও রুযী-রোযগারে বরকত 
কামনা করে সে যেন আত্মীয়দের সাথে সহ্াদয় ব্যবহার করে। সহীহ্‌ হাদীসসমূহে আরও 
বলা হয়েছে যে, আত্মীয়তার অধিকারের ক্ষেত্রে অপর পক্ষ থেকে সদ্ব্যবহার আশা করা উচিত 
নয়। যদি অপরপক্ষ সম্পর্ক ছিন্ন ও অসৌজন্যমূলক ব্যবহারও করে, তবুও তার সাথে 
তোমার সদ্বযবহার করা উচিত। সহীহ্‌ বুখারীতে আছে ঃ 
و صلها‎ ৮০) ০০০০5 191 ৪ ৯01 0০15) ৬9 2 ৬৪ SL لہس | لوا صل‎ 
অর্থাৎ সে ব্যক্তি আত্মীয়ের সাথে সদ্ধযবহারকারী নয়, যে কেবল প্রতিদানের সমান সদ্যবহার 
করে; বরং সেই সদ্ধযবহারকারী, যে অপর পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করলেও সদ্ব্যবহার অব্যাহত 
রাখে।--( ইবনে কাসীর ) 


نت مس SI”‏ 3 


401০3 ওই 9] ৩3) ১ {__ অৰ্থাৎ যারা পৃথিবীতে অনৰ্থ সৃষ্টি করে এবং 


আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, তাদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেন। অর্থাৎ তাদেরকে 
রহমত থেকে দৃরে রাখেন। হযরত ফারুকে আযম (রা) এই আয়াতদৃষ্টেই উম্মূল ওলাদের 
বিক্ৰয় অবৈধ সাব্যস্ত করেন। অর্থাৎ যে মালিকানাধীন বাদীর গর্ভ থেকে কোন সন্তান জন্ম- 
গ্রহণ করেছে, তাকে বিক্রয় করলে সন্তানের সাথে তার সম্পর্কের ছিন্ন হবে, যা অভিসম্পাতের 
কারণ। তাই এরূপবাদী বিক্রয় করা হারাম।---(হাকেম) 

কোন নির্দিষ্ট ব্যক্তির প্রতি অভিসম্পাতের বিধান এবং এডিদকে অভিসম্পাত করার 
ব্যাপারে আলোচনা £ হযরত ইমাম আহমদ (র)-এর পুত্র আবদুল্লাহ পিতাকে এজিদের 
প্রতি অভিসম্পাত করার অনুমতি সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন £ সে ব্যক্তির প্রতি কেন 
অভিসম্পাত করা হবে না, যার প্রতি আল্লাহ্‌ তা'আলা তাঁর কিতাবে অভিসম্পাত করেছেন ? 


সূরা মুহাম্মদ ২৭ 


তিনি আলোচ্য আয়াতটি পাঠ করে বললেন $ এজিদের চাইতে অধিক আত্মীয়তার বন্ধন ছিন্ন- 
কারী আর কে হবে, যে রসূলুল্লাহ সো)-এর সম্পর্ক ও আত্মীয়তার প্রতিও ভ্রক্ষেপ করেনি ? 
কিন্ত অধিকাংশ আলিমের মতে কোন নিদিষ্ট ব্যক্তির প্রতি অভিসম্পাত করা বৈধ নয়, যে 
পর্যন্ত তার কুফরের উপর মৃত্যুবরণ করা নিশ্চিতরূপে জানা না যায়। হ্যা, সাধারণ বিশেষণ- 
সহ অভিসম্পাত করা জায়েয; যেমন মিথ্যাবাদীর প্রতি আল্লাহ্‌র অভিসম্পাত, দুক্ৃতকারীর 
প্রতি আল্লাহ্‌র অভিসম্পাত ইত্যাদি।---(রূহল মা*'আনী, খণ্ড ২৬, গৃষ্ঠা ৭২) 


IA Ne‏ و ۸ مھے و م 


০1 এ১ 515 5৮ শি- অন্তরে তালা লেগে যাওয়ার অর্থ তাই, যা অন্যান্য‏ لها 


আয়াতে ৮৩ ও طبع‎ অর্থাৎ মোহর লেগে যাওয়া বলে ব্যক্ত করা হয়েছে । এর উদ্দেশ্য 


অন্তর এমন কঠোর ও চেতনাহীন হয়ে যাওয়া যে, ভালকে মন্দ এবং মন্দকে ভাল মনে করতে 
۰ ۱ 20ھ‎ (নাউযুবিল্লাহ 
2۳۶75 ( 


A 32 LIAL AI VG و‎ ANG 


54০15 19 5৮ ৩ ৮৮০)[__এতে শয়তানকে দু'টি কাজের কর্তা বলা‏ لهم 


হয়েছে। এক. 5و لسو پل‎ অর্থ সুশোভিত করা অর্থাৎ মন্দ বিষয় অথবা মন্দ কর্মকে 
কারও দৃষ্টিতে সুন্দর ও সুশোভিত করে দেওয়া। দুই. ملاع‎ { এর অর্থ অবকাশ দেওয়া। 
উদ্দেশ্য এই যে, শয়তান প্রথমে তো তাদের মন্দ কর্মসমূহকে তাদের দৃষ্টিতে ভাল ও শোভন 
করে দেখিয়েছে, এরপর তাদেরকে এমন দীর্ঘ আশায় জড়িত করে দিয়েছে, যা পূর্ণ হওয়ার নয়। 


^R ও dN‏ م و وه ۸ و ۸ وه له م TANTS‏ و۸ 


ام حسب ال یس فی تلو بهم مرش آن لی برچ الله 1 ضقا نمم 


(১ اضفا‎ 8 (১১৪-এর বহুবচন । এর অর্থ গোপন শন্তুতা ও বিদ্বেষ । মুনাফিকরা 


নিজেদেরকে মুসলমান বলে দাবী করত এবং বাহ্যত রসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি মহব্বত 
প্রকাশ করত, কিন্ত অন্তরে শন্তুতা ও বিদ্বেষ পোষণ করত । আলোচ্য আয়াতে তাদের সম্পকে 
বলা হয়েছে যে, তারা আল্লাহ রব্বুল আলামীনকে আলিমুল গায়েব জানা সত্ত্বেও এ ব্যাপারে 
কেন নিশ্চিন্ত যে, আল্লাহ্‌ তা'আলা তাদের অন্তরের গোপন ভেদ ও বিদ্বেষকে মানুষের সামনে 
প্রকাশ করে দেবেন? ইবনে কাসীর বলেন, আল্লাহ্‌ তা'আলা সুরা বারাআতে তাদের ক্রিয়া- 
কর্মের পরিচয় বলে দিয়েছেন, যদ্দ্বারা বোঝা যায় যে, কারা মুনাফিক । এ কারণেই সূরা বারা- 
আতকে সূরা ফাহিহা অর্থাৎ অপমানকারী সূরাও বলা হয়। কেননা এই সূরা মুনাফিকদের 
বিশেষ বিশেষ আলামত প্রকাশ করে দিয়েছে। | 


۸ ہودہے۔مسسرءدوم ^ و‎ ANS OA 


অর্থাৎ আমি ইচ্ছা করলে‏ -2 )2 نشا م لار یٹا کهم فلع فتهم بسیما هم 


আপনাকে নিদিষ্ট করে মুনাফিকদের দেখিয়ে দিতে পারি এবং তাদের এমন আকার-আকৃতি 
বলে দিতে পারি, যদ্দ্বারা আপনি প্রত্যেক মুনাফিককে ব্যক্তিগতভাবে চিনতে পারতেন । এখানে 


২৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


*) অব্যয়ের মাধ্যমে বিষয়বন্তুটি বগিত হয়েছে। এতে ব্যাকরণিক নিয়ম অনুযায়ী আয়াতের 


অর্থ এই দাড়ায় যে, আমি ইচ্ছা করলে প্রত্যেক মুনাফিককে ব্যক্তিগতভাবে চিহি*ত করে 
আপনাকে বলে দিতাম 3 কিন্তু রহস্য ও উপযোগিতাবশত আমার সহনশীলতা গুণের কারণে 
তাদেরকে এভাবে লাঞ্ছিত করা পছন্দ করিনি, যাতে এই বিধি প্রতিষ্ঠিত থাকে যে, প্রত্যেক 
বিষয়কে বাহ্যিক অর্থে বোঝাতে হবে এবং অন্তরগত অবস্থা ও গোপন বিষয়াদিকে আল্লাহ্‌ 
তা“আলার নিকট সোপর্দ করতে হবে। তবে আমি আপনাকে এমন ETB দিয়েছি যে, 
আপনি মুনাফিকদেরকে তাদের কথাবার্তার ভঙ্গি দ্বারা চিনে নিতে পারবেন ।---( ইবনে 
কাসীর ) 


হযরত ওসমান গনী রো) বলেন £ যে ব্যক্তি কোন বিষয় অন্তরে গোপন করে, আল্লাহ্‌ 
তাআলা তার চেহারা ও অনিচ্ছাপ্রসূত কথা দ্বারা তা প্রকাশ করে দেন । অর্থাৎ কথাবার্তার 
সময় তার মুখ থেকে এমন বাক্য বের হয়ে যায়, যার ফলে তার মনের ভেদ প্রকাশ হয়ে পড়ে। 
এমনি এক হাদীসে বলা হয়েছে, যে ব্যক্তি অন্তরে কোন বিষয় গোপন করে, আল্লাহ্‌ 
তা‘আলা তার সত্তার উপর সেই বিষয়ের চাদর ফেলে দেন । বিষয়টি ভাল হলে তা প্রকাশ না 
হয়ে পারে না এবং মন্দ হলেও প্রকাশ না হয়ে পারে ন।। কোন কোন হাদীসে আরও বলা 
হয়েছে যে, একদল মৃনাফিকের ব্যক্তিগত পরিচয়ও রসূলুল্লাহ (সা)-কে দেওয়া হয়েছিল । 
মসনদে আহমদে ওকবা ইবনে আমরের হাদীসে আছে যে, রসূলুলাহ্‌ (সা) একবার এক 
খোতবায় 5151 জন মুনাফিকের নাম বলে বলে তাদেরকে মজলিস থেকে উঠিয়ে দেন | 
হাদীসে তাদের নাম গণনা করা হয়েছে ।---€ ইবনে কাসীর ) 


AJA পাজি AIA SNe b م‎ 


সৃষ্টির আদিকাল‏ ۲ 512 575 -حنی تعلم المجا هد ین سذکم 


থেকে প্রত্যেক ব্যক্তির ক্রিয়াকর্ম সম্পর্কে সর্বব্যাপী জান রাখেন । এখানে জানার অথ প্রকাশ 
হওয়া। অর্থাৎ যে বিষয়টি আল্লাহর জ্ঞানে পূর্ব থেকেই ছিল, তার বাস্তবভিত্তিক ও ঘটনা- 
ভিত্তিক জ্ঞান হয়ে যাওয়া ।---€ইবনে কাসীর) 


৫‏ اود এ 2 A 77 Red‏ ے ے 75 ۶ و د ام 
ان 055211৯5৪81 5৮০০৩ 52 ৮৬)‏ 
০৩১৩৬?‏ 8 الهد تسوا اه شاد وسیخظط 
ور ۴ سے بے هر ۱ 214 ار رلو رور 
اغمالهم و ائھ الین اموا اطعا اللہ و آطیعوا 5 
sold 2৯ (5 (11 ৮১৯৫০‏ مرو و تا د و و 
১১১৮৫5১৩592 29141৮৩0595,‏ 


52৫ প ৮৮22৭৫22458 )৮5 ۱ "‏ 
الله ٹم | وهم ر فلن یغفر ا لھہ مفلا تھنوا ونوا 














সুরা মুহাম্মদ ২৯ 


| | لاسام وا نوا عون 3 وا وال ৪৫৬০5: 605 ৫০০১‏ 
০১585 ওল ৩৬ ৪৮০ ৩)‏ وينوا و تاقوا LOB‏ 


شیا الو لیا وب وده وان ১৮‏ توا এ‏ 
ঠা 88 ৬৫৩,০০০ লী‏ 
23 مان سس ہت نووا مل 


4 2% مھ صحصو تو 


LE AIUD BUS من تجل . ومن‎ 


و ہے محر و ۶ 


و 28 )5 ,49 الف اء ورن تولا ا ل 12 
س0 00 ا و ا یی 
نو ا بكو ৬৮০0:%৫‏ 


(৩২) নিশ্চয় যারা কাফির এবং আল্লাহ্র পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে এবং 
নিজেদের জন্য সৎপথ ব্যক্ত হওয়ার পর রসূল (সা)-এর বিরোধিতা করে, তারা আল্লাহ্র 
কোনই ক্ষতি করতে পারবে না এবং তিনি ব্যর্থ করে দিলেন তাদের কর্মসমূহকে। (৩৩) 
হে মুর্মমিনগণ! তোমরা আল্লাহ্‌র আনুগত্য কর, রসূল (সা)-এর আনুগত্য কর এবং নিজেদের 
কর্ম বিনষ্ট করো না। (৩৪) নিশ্চয় খারা কাফির এবং আল্লাহ্‌র পথ থেকে মানুষকে 
ফিরিয়ে রাখে অতঃপর কাফির অবস্থায় মারা যায়, আল্লাহ্‌ কখনই তাদেরকে ক্ষমা করবেন 
না। (৩৫) অতএব, তোমরা হীনবল হয়ো না এবং সন্ধির আহবান জানিও না, তোমরাই 
হবে প্রবল। আল্লাহই তোমাদের সাথে আছেন। তিনি কখনও তোমাদের কর্ম হ্রাস করবেন 
না। (৩৬) পাধিব জীবন তো কেবল খেলাধুলা, যদি তোমরা বিশ্বাসী হও এবং সংষম 
অবলম্বন কর, আল্লাহ তোমাদেরকে তোমাদের প্রতিদান দেবেন এবং তিনি তোমাদের ধন- 
সম্পদ চাইবেন না। (৩৭) তিনি তোমাদের কাছে ধনসম্পদ চাইলে অতঃপর তোমাদেরকে 
অতিষ্ঠ করলে তোমরা কার্পণ্য করবে এবং তিনি তোমাদের মনের সংকীর্ণতা প্রকাশ করে 
দেবেন। (৩৮) শুন, তোমরাই তো তারা, যাদেরকে আল্লাহ্‌র পথে ব্যয় করার আহবান 
জানানো হচ্ছে, অতঃপর তোমাদের কেউ কেউ ব্লূপণতা করছে। যারা PATI TF, 
তারা নিজেদের প্রতিই রুপণতা করছে। আল্লাহ্‌ অভাবমুক্ত এবং তোমরা অভানগ্রস্ত। যদি 
তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে তিনি তোমাদের পরিবর্তে অন্য জাতিকে প্রতিষ্ঠিত করবেন, 
এরপর তারা তোমাদের মত হবে না। 

















PR Oe‏ سا 





তফসীরের সার-সংক্ষেপ 
নিশ্চয় যারা কাফির এবং (অন্য মানুষকেও ) আল্লাহ্‌র পথ (অর্থাৎ সত্যধর্ম) থেকে 


৩০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


ফিরিয়ে রাখে এবং নিজেদের জন্য সৎ (অর্থাৎ ধর্মের ) পথ (যুক্তি-প্রমাণের মাধ্যমে মুশরিক- 
দের জন্য ও ইতিহাসগত প্রমাণাদির মাধ্যমে কিতাবধারীদের জন্য ) ব্যক্ত হওয়ার পর রসূল 
(সা)-এর বিরোধিতা করে, তারা আল্লাহ্‌র ( অর্থাৎ আল্লাহ্‌র ধর্মের ) কোনই ক্ষতি করতে 
পারবে না (বরং এই ধর্ম সর্বাবস্থায় পূর্ণতা লাভ করবে । সেমতে তাই হয়েছে ) এবং আল্লাহ্‌ 
তাআলা তাদের প্রচেষ্টাকে (যা সত্য ধর্ম মিটানোর জন্য তারা করছে ) নস্যাৎ করে দেবেন । 
হেবিশ্বাসিগণ! তোমরা আল্লাহ্‌র আনুগত্য কর এবং [ যেহেতু রসূল (সা) আল্লাহরই বিধান 
বর্ণনা করেন---বিশেষ করে ওহীর মাধ্যমে বণিত বিধান হোক অথবা ওহী বণিত সামগ্রিক 
বিধির আওতাভুক্ত বিধান হো'ক---তাই ] রসূল (সা)-এর (ও) আনুগত্য কর এবং (কোফির- 
দের ন্যায় আল্লাহ্‌ ও রসূলের বিরোধিতা করে) নিজেদের কর্ম বিনষ্ট করো না। (এর বিবরণ 
আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয়ে আসবে)। নিশ্চয় যারা কাফির এবং আল্লাহ্‌র পথ (থকে মানুষকে 
ফিরিয়ে রাখে, অতঃপর কাফির অবস্থায়ই মারা যায়, আল্লাহ কখনই তাদেরকে ক্ষমা করবেন 
না। (ক্ষমা না করার জন্য কুফরের সাথে আল্লাহ্র পথ থেকে ফিরিয়ে রাখা শত নয়; বরং 
শুধু মৃত্য পর্যন্ত কাফির থাকারই এটা প্রতিক্রিয়া। কিন্তু অধিক ভৎ“সনার জন্য এই বাস্তব 
কথাটি সংযুক্ত করা হয়েছে যে, তখনকার কাফির সরদারদের মধ্যে এই দোষটিও বিদ্যমান 
ছিল। যখন জানা গেল যে, মুসলমানরা আল্লাহ্‌র প্রিয় এবং কাফিররা অপ্রিয়, তখন হে 
মুসলমানগণ ) তোমরা (কাফিরদের মুকাবিলায় ) হীনবল হয়ো না এবং (হীনবল হয়ে 
তাদেরকে) সন্ধির আহ্বান জানিও না, তোমরাই প্রবল হবে (এবং তারা পরাভূত হবে। 
কেননা, তোমরা প্রিয় ও তারা অপ্রিয় )। আল্লাহ্‌ তোমাদের সাথে আছেন (এটা তোমাদের 
পাথিব সাফল্য এবং পরকালে এই সাফল্য হবে যে) তিনি তোমাদের কর্মকে (অর্থাৎ কর্মের 
সওয়াবকে) হ্রাস করবেন. না। (এটা হচ্ছে জিহাদের উৎসাহ প্রদান । অতঃপর দুনিয়ার 
ক্ষণভঙ্গুরতা উল্লেখ করে জিহাদের উৎসাহ এবং আল্লাহ্‌র পথে ব্যয় করার ভুমিকা প্রদান 
করা হচ্ছে ) পার্থিব জীবন তো কেবল খেলাধুলা । (এতে যদি নিজের উপকারের জন্য জান 
ও মালকে বাঁচিয়ে রাখতে চাও, তবে এই উপকারই কয়দিনের এবং এর সারমর্মই কি 2) 
যদি তোমরা বিশ্বাসী হও এবং সংযম অবলম্বন কর, (এতে জান ও মালের বিনিময়ে জিহাদও 
এসে গেছে) তবে আল্লাহ্‌ নিজের কাছ থেকে তোমাদের উপকার করবেন এভাবে যে 
তোমাদেরকে তোমাদের প্রতিদান দেবেন এবং (তোমাদের কাছে কোন উপকার প্রত্যাশা 
করবেন না। সেমতে ) তিনি তোমাদের কাছে তোমাদের ধনসম্পদ (ও যা প্রাণের তুলনায় 
সহজ নিজের উপকারের জন্য ) চাইবেন না, যো দেওয়া সহজ তাই যখন চাইবেন না, তখন 
যা দেওয়া কঠিন তা কিরূপে চাইবেন? বলা বাহল্য, আমাদের জান ও মাল খরচ করলে আল্লাহ্‌ 


مم ورس و م۸ و 
و هو یطعم £ তা'আলার কোন উপকার হয় না এবং তা সম্ভবও নয়। যেমন আল্লাহ্‌ বলেন‏ 


JAI 


সেমতে ) যদি ( পরীক্ষাস্থরাপ ) তিনি তোমাদের কাছে ধনসম্পদ চান, অতঃপর‏ و لا یطهم 


তোমাদেরকে অতিষ্ঠ করেন ) অর্থাৎ সমুদয় ধনসম্পদ চান ), তবে তোমরা (অর্থাৎ তোমা- 
দের অধিকাংশ লোক ) কার্পণ্য করবে (অর্থাৎ দিতে চাইবে না, তখন আল্লাহ্‌ তা“আলা 


সূরা মুহাম্মদ ৩১ 


তোমাদের অনীহা প্রকাশ করে দেবেন। তাই এই সম্ভবপর বিষয়টিকেও বাস্তবায়িত করা 
হয়নি )। হ্যা, তোমাদেরকে আল্লাহ্‌র পথে (যার উপকার নিশ্চিতরূপে তোমরাই পাবে-_ 
স্বল্প পরিমাণ ধনসম্পদ)) ব্যয় করার আহবান জানানো হয় (অবশিষ্ট বিপুল ধনসম্পদ 
তোমাদের অধিকারে ছেড়ে দেওয়া হয়) অতঃপর (এর জন্যও) তোমাদের কেউ কেউ 
কূপণতা করে, তারা (প্রকৃতপক্ষে নিজেদের প্রতিই কৃপণতা করে। অর্থাৎ নিজেদেরকেই 
এর চিরস্থায়ী উপকার থেকে বঞ্চিত রাখে) আল্লাহ্‌ কারও মুখাপেক্ষী নন (যে তার ক্ষতির 
আশংকা থাকতে পারে ) এবং তোমরা সবাই ( তাঁর ) মুখাপেক্ষী । (তোমাদের এই মুখা- 
পেক্ষিতার কারণেই তোমাদেরকে ব্যয় করার আদেশ দেওয়া হয়েছে । কেননা, পরকালে 
তোমাদের সওয়াব দরকার হবে। এসব কর্মই সওয়াব লাভের উপায় )। যদি তোমরা 
(আমার বিধানাবলী থেকে) মুখ ফিরিয়ে নাও, তবে আল্লাহ্‌ তোমাদের স্থলে অন্য জাতি সৃষ্টি 
করবেন। অতঃপর তারা তোমাদের মত (অবাধ্য) হবে না (বরং অত্যন্ত অনুগত হবে। এই 
কাজ তাদের দ্বারা করানো হবে এবং এভাবে সেই রহস্যপূর্ণ তা লাভ করবে )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
N+ ABEL AI “A SS 


আলোচ্য আয়াতও মুনাফিক‏ | ن الذ ین کفر را و ly‏ عن سبیل ار 


এবং ইহুদী বনী কোরায়যা ও বনী নুসায়ের সম্পর্কে অবতীর্ণ হয়েছে । হযরত ইবনে 
আব্বাস রো) বলেন £ এই আয়াত সেসব মুনাফিকের সম্পর্কে নাযিল হয়েছে, যারা বদর 
যুদ্ধের সময় কোরাইশ-কাফিরদেরকে সাহায্য করেছে এবং তাদের বারজন লোক সমগ্র 
কোরাইশ বাহিনীর পানাহারের দায়িত্ব গ্রহণ করেছে । প্রত্যহ একজন লোক গোটা কাফির 
বাহিনীর পানাহারের ব্যবস্থা করত। 


AI سرحصف ۸ و ے۔ں ۸ ص‎ 
عما لهم‎ 1 ৮৯৮ 52 খানে কির্ম বিনষ্ট” করার অর্থ এরূপও হতে পারে যে, 


ইসলামের বিরুদ্ধে তাদের প্রচেষ্টাকে সফল হতে দেবেন না; বরং ব্যর্থ করে দেবেন । 
তফসীরের সার-সংক্ষেপে তাই লিখিত হয়েছে৷ এরূপ অর্থও হতে পারে ঘে, কুফর ও নিফা- 
কের কারণে তাদের সৎকর্মসমূহ যেমন সদকা, খয়রাত ইত্যাদি সব নিস্ফল হয়ে যাবে -- 
গ্রহণযোগ্য হবে না। 


AI LAS AI NI” 

ابطا ل কোরান পাক এ স্থলে ক এর পরিবর্তে‏ _ 3 31245 1 اعما لکم 
উল্লেখ করেছে । এর অর্থ অত্যন্ত ব্যাপক । কেননা বাতিল করা এক প্রকার কুফরের কারণে‏ 
প্রকাশ পায়, যা উপরের আয়াতে 1 শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে । আসল কাফিরের‏ 


কোন আমল কুফরের কারণে গ্রহণযোগ্যই হয় না। ইসলাম গ্রহণ করার পর যে ব্যক্তি ইসলা- 
মকে ত্যাগ করে মুরতাদ তথা কাফির হয়ে যায়, তার ইসলামকালীন সৎকর্ম যদিও গ্রহণযোগ্য 
ছিল; কিন্তু তার কুফর ও ধর্মত্যাগ সেসব কর্মকেও নিম্ফল করে দেয়। 


৩২ তফসীরে মা*আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


আমল বাতিল করার দ্বিতীয় প্রকার এই যে, কোন কোন সৎ কর্মের জন্য অন্য সৎ কর্ম 
করা শর্ত। যে ব্যক্তি এই শর্ত পূরণ করে না,সে তার সৎ কর্মও বিনষ্ট করে দেয়। উদাহরণত 
প্রত্যেক সৎকর্ম কবুল হওয়ার শর্ত এই যে, তা খাঁটিভাবে আল্লাহ্‌র জন্য হতে হবে, তাতে রিয়া 
তথা লোক দেখানো ভাব এবং নাম-যশের উদ্দেশ্য থাকতে পারবে না! কোরআন পাকে বলা 


سے سے و رم 


হয়েছে ۹ RIMS Grae ۱ و سا 15121 1 لیبدرا‎ 75 বলা 


۳ “A JA wm تع و‎ : 
হয়েছে ঃ لی‎ এ 1 لاله | لد پر‎ | অতএব যে সৎকর্ম রিয়া ও নাম-যশের 


উদ্দেশ্যে করা হয়, তা আল্লাহ্‌র কাছে বাতিল হয়ে যাবে । এমনিভাবে সদকা-খয়রাত 
সম্পর্কে কোরআন পাকে বলা হয়েছে ঃ 


পা سر مر سے ر١ یں‎ AS AS 


অর্থাৎ অনপ্রহের বড়াই করে‏ - 143 { مد قا نکم با لمی و الا زی 


অথবা গরীবকে কষ্ট দিয়ে তোমাদের সদকা-খয়রাতকে বাতিল করো না। এতে বোঝা গেল 
যে, অনুগ্রহের বড়াই করলে অথবা গরীবকে কট দিলে সদকা বাতিল হয়ে যায়। হযরত 
হাসান বসরীর উক্তির অর্থ তাই হতে পারে, যা তিনি এই আয়াতের তফসীরে বলেছেন যে, | 
তোমরা তোমাদের সৎ কর্মসমূহকে গোনাহের মাধ্যমে বাতিল করো না। যেমন ইবনে 

জুরায়েজে বলেন £ والسمعة‎ প ২) ৩ মুকাতিল প্রমুখ বলেন ঃ چ با لمن‎ 
আহলে সুন্নত দলের এঁকমত্যে কুফর ও শিরক ছাড়া কোন কবীরা গোনাহও এমন নেই; 
যা মুমিনদের সৎ কর্ম বাতিল করে দেয় । উদাহরণত কেউ চুরি করল এবং সে নিয়মিত 
নামাধী ও রোযাদার। এমতাবস্থায় তাকে বলা হবে নাষে, তোমার নামায রোযা বাতিল 
হয়ে গেছে-_এগুলোর কাযা কর। অতএব, সেসব গোনাহ্‌ দ্বারাই সৎ কর্ম বাতিল হয়, যেগুলো 
না করা সৎ কর্ম কবুল হওয়ার জন্য শর্ত, যেমন রিয়া ও নাম-যশের উদ্দেশ্যে করা । এরূপ 
উদ্দেশ্যে না করা প্রত্যেক সৎ কর্ম কবল হওয়ার জন্য শর্ত। এটাও সম্ভবপর যে, হযরত 
হাসান বসরীর উক্তির অর্থ সৎ কর্মের বরকত থেকে বঞ্চিত হওয়া হবে এবং স্বয়ং সৎ কর্ম 
বিনষ্ট হওয়া হবে না। এমতাবস্থায় এটা সকল গোনাহ্‌্র ক্ষেত্রেই শর্ত হবে। যার আমলে 
গোনাহ্র প্রাধান্য থাকবে, তার অল্প সৎ কর্মেও আযাব থেকে রক্ষা করার মত বরকত থাকবে 
নাঃ বরং সে নিয়মানুযায়ী গোনাহ্‌র শাস্তি ভোগ করবে; কিন্ত পরিমাণে ঈমানের বরকতে 
শাস্তি ভোগার পর মুক্তি পাবে। 

আমল বাতিল করার তৃতীয় প্রকার এই যে, কোন সৎ কর্ম শুরু করার পর وت‎ 

ভাবে তা ফাসেদ করে দেওয়া। উদাহরণত নফল নামায অথবা রোযা শুরু করে বিনা ওযরে 
ইচ্ছাকৃতভাবে তা ফাসেদ করে দেওয়া । এটাও আলোচ্য আয়াতের নিষেধাজ্ঞার আওতাভুক্ত 
এবং নাজায়েয । ইমাম আবু হানীফা (র)- _র মযহাব তাই । তিনি বলেন £ যে সৎ কর্ম প্রথমে 
ফরয অথবা ওয়াজিব ছিল না; কিন্তু কেউ তা শুরু করে দিলে সেই সৎকর্ম পূর্ণ করা আলোচ্য 
আয়াতদৃষ্টে ফরয হয়ে যাবে। কেউ এরূপ আমল শুরু করে বিনা ওষরে ছেড়ে দিলে অথবা 


সূরা মুহাম্মদ ৩৩ 


ইচ্ছাকৃতভাবে ফাসেদ করে দিলে সে গোনাহ্গার হবে এবং কাধষা করাও ওয়াজিব হবে। 
ইমাম শাফেয়ী রে)-র মতে গোনাহ্গারও হবে না এবং কাযাও করতে হবে না। কারণ, 
প্রথমে যখন এই আমল ফরয অথবা ওয়াজিব ছিল না, তখন পরেও ফরয ও ওয়াজিব হবে না। 
কিন্ত হানাফীদের মতে আয়াতের ভাষা ব্যাপক । এতে ফরয, ওয়াজিব, নফল ইত্যাদি সব 
আমল বিদ্যমান । তফসীরে মাযহারীতে এ স্থানে অনেক হাদীস বিস্তারিত আলোচনা করা 
UTE | 

ঠ ৩945 ৮55. পভ, ৬ رم‎ পাত 5 


এমন শব্দের মাধ্যমেই একটি নির্দেশ وہ‎ বর্ণিত হয়েছে। পুনরুল্লেখের এক কারণ i 
যে, প্রথম আয়াতে কাফিরদের পার্থিব ক্ষতি বণিত হয়েছে এবং এই আয়াতে পারলৌকিক 
ক্ষতি বর্ণনা করা উদ্দেশ্য। তফসীরের সার-সংক্ষেপে তাই উদ্ধৃত করা হয়েছে। দ্বিতীয় কারণ 
এরূপও হতে পারে যে, প্রথম আয়াতে সাধারণ কাফিরদের বর্ণনা ছিল, যাদের মধ্যে তারাও 
শামিল ছিল, যারা পরে মুসলমান হয়ে গিয়েছিল । তাদের সম্পর্কে বলা হয়েছিল যে, তারা 
কাফির অবস্থায় যেমন সৎকর্ম করেছিল, তা সবই নি্ফষল হয়েছে। মুসলমান হওয়ার পরও 
সেগুলোর সওয়াব পাবে না। আলোচ্য আয়াতে বিশেষভাবে এমন কাফিরদের সম্পর্কে 
আলোচনা করা হয়েছে, যারা মৃত্য পর্যন্ত কুফর ও শিরককে আঁকড়ে রেখেছিল । তাদের 
বিধান এই যে, পরকালে কিছুতেই তাদেরকে ক্ষম। করা হবে না। 


চিতা তা AST পার পাত 


৯১-_এ আরাতে 2۳5۹۳ 7 আহান‏ 27 1 2 ند 1 الی السلم 


Ir ۸ ص‎ 


জানাতে নিষেধ করা হয়েছে। কোরআনের অন্যন্ত বলা হয়েছে £ 5১ 9৯ ০1 5 


ATA >4 


অর্থাৎ কাফিররা যদি সন্ধির দিকে ঝুঁকে গড়ে, তবে তোমরাও ঝুকে‏ نا جذم لھا 


পড়। এ থেকে সন্ধি করার অনুমতি বোঝা যায় । এ কারণে কেউ কেউ বলেন যে, অনুমতির 
আয়াতের অর্থ এই যে, কাফিরদের পক্ষ থেকে সন্ধির প্রস্তাব হলে তোমরা সন্ধি করতে পার । 
পক্ষান্তরে এই আয়াতে মুসলমানদের পক্ষ থেকে সন্ধির প্রস্তাব করতে নিষেধ করা হয়েছে। 
অতএব, উভয় আয়াতের মধ্যে কোন বিরোধ নেই। কিন্তু খাঁটি কথা এই যে, মুসলমানদের 
পক্ষ থেকে প্রথমে সন্ধির প্রস্তাব করাও জায়েষ, যদি এতে মুসলমানদের উপযোগিতা 
দেখা যায় এবং কাপুরুষতা ও বিলাসপ্রিয়তা এর কারণ না হয়। এ আয়াতের শুরুতে 


8 ০9 পা লালা 


বলে ইঙ্গিত করা হয়েছে যে, কাপুরুষতা ও জিহাদ থেকে পলায়নের মনোভাব‏ فلا تهنا 


নিয়ে যে সন্ধি করা হয়, তাই নিষিদ্ধ । কাজেই এতেও কোন বিরোধ নেই। কারণ, دای‎ 
be 


৩৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম থণ্ড 


عم سال A‏ 


1 ১০৩ আয্মাতের বিধানও তখনই হবে, যখন অলসতা ও কাপুরুষতার কারণে সন্ধি 


করা না হয়, বরং মুসলমানদের উপযোগিতার প্রতি লক্ষ্য করে করা হয়। 


AS LAT Ad DAT سر‎ 


19৮1 و لن يقر کم‎ অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা তোমাদের কর্মসমূহের প্রতিদান 


হাস করবেন না। এতে ইঙ্গিত করা হয়েছে যে, দুনিয়াতে যে কোন কষ্ট ভোগ কর, তার বিরাট 
0900 90 অতএব 00 --صص--‎ 72 


মানুষের জন্য'জিহাদে বাধা-‏ اا نما | ےت و ۲ لد تما 


দানকারী হতে পারে। এতে নিজের জীবনের প্রতি আসক্তি, পরিবার-পরিজনের আসক্তি 
এবং টাকা-কড়ির আসক্তি সবই দাখিল । এই আয়াতে বলা হয়েছে যে, এসব বস্তু সর্বাবস্থায় 
নিঃশেষ ও ধ্বংসপ্রাপ্ত হবে। এগুলোকে আপাতত বাঁচিয়ে রাখলেও অন্য সময় এগুলো 
হাতছাড়া হয়ে যাবে । তাই এসব ধ্বংসশীল ও অস্থায়ী বস্তর মহব্বতকে পরকালের স্থায়ী 
অক্ষয় নিয়ামতের মহব্বতের উপর প্রাধান্য দিও না। 


4৫001 Aa ہے‎ 


Y -__-আয়াতের বাহ্যিক অর্থ এই যে, আল্লাহ্‌‏ پسٹلکم اسم الکم 


তা'আলা তোমাদের কাছে তোমাদের ধনসম্পদ চান না। কিন্তু সমগ্র কোরআনেই যাকাত ও 
সদকার বিধান এবং আল্লাহ্‌র পথে ব্যয় করার অসংখ্য বর্ণনা এসেছে। স্বয়ং এই আয়াতের 
পরবতী আয়াতেই আল্লাহ্‌র পথে ব্যয় করার তাকীদ বর্ণিত হচ্ছে। তাই বাহ্যত উভয় 


আয়াতের মধ্যে বৈপরীত্য রয়েছে বলে মনে হয়। এ কারণে কেউ কেউ বলেন : پسئلکم‎ ۷ 
এর অর্থ হচ্ছে আল্লাহ তাণআলা তোমাদের ধনসম্পদ তোমাদের কাছ থেকে নিজের কোন 


উপকারের জন্য চান নাঃ বরং তোমাদেরই উপকারের জন্য চান। এই আয়াতেও 


ক و‎ AS و‎ 


শব্দ দ্বারা এই উপকারের উল্লেখ করা হয়েছে অর্থাৎ তোমাদেরকে‏ پو لکم 1 جو و کم 


আল্লাহ্‌র পথে ব্যয় করার জন্য বলার কারণ এই যে, পরকালে তোমরা সওয়াবের প্রতি 
সর্বাধিক মুখাপেক্ষী হবে । তখন এই ব্যয় তোমাদেরই কাজে লাগবে এবং সেখানে তোমা- 
দেরতে এর প্রতিদান দেওয়া হবে। তফসীরের সার-সংক্ষেপে এই বক্তব্যই পেশ করা 


AW AWASA Iq 2৩ 


হয়েছে। এর নজীর হচ্ছে এই আয়াত £ ید منکم من رزق‎ 9 1 অর্থাৎ আল্লাহ্‌ 
ا وہ | ا‎ EE وو‎ 
বলেন £ আমি তোমাদের কাছে নিজের জন্য কোন জীবনোপকরণ চাই না। আমার এর 


সুরা মুহাম্মদ ' | ৩৫ 
A J, পা পা 


প্রয়োজনও নেই। কারো কারো মতে আলেচ্য আয়াতের অর্থ এই যে, (%4-৯২ বলে 
সমস্ত ধনসম্পদ চাওয়া বোঝানো হয়েছে। এটা ইবনে উয়ায়নার উক্তি।--( কুরতুবী ) পরবর্তী 


টিপা নি নিপা 89৯‏ هم و۸ 
٠ টি এ‏ ۰ 


আয়াত এই অর্থের প্রতি ইঙ্গিত করে, যাতে বলা হয়েছে $ Eq ৮০০০২ ৩775৬ | 


শব্দটি 2 (9৯. { থেকে উদ্ভূত । এর অর্থ বাড়াবাড়ি করা এবং কোন কাজে শেষ সীমা পর্যন্ত 


পেঁসছে যাওয়া । এই আয়াতের মর্ম সবার মতে এই যে, আল্লাহ তোমাদের কাছে তোমাদের 
সমস্ত ধনসম্পদ চাইলে তোমরা কার্পণ্য করতে এবং এই আদেশ পালন তোমাদের কাছে 
অপ্রিয় মনে হত। এমনকি, আদায় করার সময় মনের এই অপ্রিয় ভাব প্রকাশ হয়ে ۱ 


مس و مر و۵ 
সারকথা এই যে, প্রথম আয়াতে ৮৭৪ ঠ বলে তাই বোঝানো হয়েছে, যা দ্বিতীয়‏ 


ASI‏ هر 


আয়াতে (৮৯০ সংযুক্ত করে বোঝানো হয়েছে। উভয় আয়াতের উদ্দেশ্য এই যে, 


আল্লাহ্‌ তা'আলা তোমাদের প্রতি যাকাত, ওশর ইত্যাদি যেসব আথিক ফরয কাজ আরোপ 
করেছেন, প্রথমত সেগুলো স্বয়ং তোমাদেরই উপকারার্থে করেছেন-_আল্লাহ্‌ 98 
কোন উপকার নেই। দ্বিতীয়ত আল্লাহ্‌ তা'আলা এসব ফরয কাজের ক্ষেত্রে করুণাবশত 
অল্প পরিমাণ অংশই ফরয করেছেন। ফলে একে বোঝা মনে করা উচিত নয়। যাকাতে 
মজুদ অর্থের ৪০ ভাগের এক ভাগ, উৎপন্ন ফসলের ১০ ভাগের এক অথবা ২০ ভাগের এক, 
১০০ ছাগলের মধ্যে একটি ছাগল মাত্র । অতএব বোঝা গেল যে, আল্লাহ্‌ তা'আলা 
তোমাদের সমস্ত ধনসম্পদ চাননি । সমস্ত ধনসম্পদ চাইলে তা স্বভাবতই অপ্রিয় ও বোঝা 
মনে হতে পারত। তাই এই অল্প পরিমাণ অংশ সন্তষ্টচিত্তে আদায় করা তোমাদের অবশ্য 
কর্তব্য। 
مس مرح دم‎ A AS 


এর অর্থ গোপন বিদ্বেষ‏ 7 افغا ی-پضرج | ضفا نکم 


ও গোপন অপ্রিয়তা। এ স্থলেও গোপন অগ্রিয়তা বোঝানো হয়েছে। অর্থাৎ সমস্ত ধনসম্পদ 
ব্যয় করে দেওয়া মানুষের কাছে স্বভাবতই অপ্রিয় ঠেকে, যা সে প্রকাশ করতে না চাইলেও 
আদায় করার সময় টালবাহানা ইত্যাদির মাধ্যমে প্রকাশ হয়েই পড়ে । আয়াতের সারমর্ম 
এই যে,যদি আল্লাহ্‌ তা'আলা তোমাদের কাছে সমস্ত ধনসম্পদ চাইতেন, তবে তোমরা কার্পণ্য 
করতে । রুপণতার কারণে যে অপ্রিয় ভাব তোমাদের অন্তরে থাকত, তা অবশ্যই প্রকাশ 
হয়ে পড়ত । তাই তিনি তোমাদের ধনসম্পদের মধ্য থেকে সামান্য একটি অংশ তোমাদের 
উপর ফরয করেছেন । কিন্তু তোমরা তাতেও কৃপণতা শুরু করেছ। শেষ আয়াতে একথাই 
এভাবে বর্ণিত হয়েছে £ 


GAIA > A ALAS‏ مات رصم 


۲ ও ৬ Ww و‎ 2 e رن‎ 2 এ 
سن یبخل‎ (৮০৯১ এ) ০৮৭ ی‎ 7۳ 


৩৬ | তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


তোমাদের ধনসম্পদের কিছু অংশ আল্লাহ্‌র পথে ব্যয় করার দাওয়াত দেওয়া হলে তোমাদের 
مس رس وق‎ পাড়ে ee AML AD ALC 


কেউ কেউ এতে কৃপণতা করে। এরপর বলা হয়েছে ঃ و ی پبخل نا نیا پپخل‎ 


مس بر یی وم 


১৯৯১ (১৮ অৰ্থাৎ যে ব্যক্তি এতেও কৃপণতা করে, সে আল্লাহ্‌র কোন ক্ষতি করে না; 


| 
বরং এর মাধ্যমে সে নিজেরই ক্ষতি করে । কারণ, এতে করে সে পরকালের সওয়াব থেকে 
000 ত 2755 আরও স্পষ্ট 


۳ و ی ال سس " 


করে বলা হয়েছে ঃ و الله الفنی ۳ نتم لفق‎ ۷ 
অভাবমুক্ত এবং তোমরা 8 | আল্লাহ্‌র পথে ব্যয় করা মানে স্বয়ং তোমাদের অভাব দুর 


AIL - AI, نا ص سل‎ AIL OAR RAA ABT A 


করা। توما غهرکم ثم لایکو نوا | ما لکم‎ 0 ১০৭9 29 ৩15 


এই আয়াতে আল্লাহ তা'আলা নিজের অভাবমুক্ততাকে এভাবে ফুটিয়ে তুলেছেন যে, তোমাদের 
ধনসম্পদে আল্লাহ্‌ তা"আলার কি প্রয়োজন থাকতে পারে, তিনি তো স্বয়ং তোমাদের অস্তিত্বেরও 
মুখাপেক্ষী নন। যদি তোমরা সবাই আমার বিধানাবলী পরিত্যাগ করে বস, তবে যতদিন 
আমি পৃথিবীকে এবং ইসলামকে বাকী রাখতে চাইব, ততদিন সত্য ধর্মের হিফাযত এবং 
বিধানাবলী পালন করার জন্য অন্য জাতি সৃষ্টি করব। তারা তোমাদের মত বিধানাবলীর 
প্রতি পৃষ্ঠ প্রদর্শন করবে নাঃ বরং আমার পুরোপুরি আনুগত্য করবে । হযরত হাসান বসরী রে) 
বলেন ঃ “অন্য জাতি বলে অনারব জাতি বোঝানো হয়েছে ।' হযরত ইকরামা বলেন ঃ এখানে 
পারসিক ও রোমক জাতি বোঝানো হয়েছে । হযরত আবূ হুরায়রা রো) থেকে বণিত 
আছে, রসূলুল্লাহ (সা) যখন সাহাবায়ে-কিরামের সামনে এই আয়াত তিলাওয়াত করলেন, 
তখন তারা আরয করলেন £ ইয়া রসূলুল্লাহ ! (সো) তারা কোন্‌ জাতি, যাদেরকে আমাদের 
স্থলে আনা হবে, অতঃপর তাঁরা আমাদের মত শরীয়তের বিধানাবলীর প্রতি বিমুখ হবে না? 
রসূলুল্লাহ (সা) মজলিসে উপস্থিত হযরত সালমান ফারসী রো)-র উরুতে হাত মেরে 
বললেন £ সে এবং তার জাতি । যদি সত্য ধর্ম সপ্তষিমণ্ডলস্থ নক্ষভ্রেও থাকত, (যেখানে 
মানুষ পৌঁছতে পারে না) তবে পারস্যের কিছু সংখ্যক লোক সেখানেও পৌছে সত্য ধর্ম 
হাসিল করত এবং তা মেনে চলত ।---( তিরমিযী, হাকেম, মাযহারী ) 


শায়খ জালালুদ্দীন সুয়ূতী ইমাম আবৃ হানীফা রে)-র প্রশংসায় লিখিত গ্রন্থে বলেন ঃ 
আলোচ্য আয়াতে ইমাম আবু হানীফা (রে) ও তার সহচরদেরকে বোঝানো হয়েছে । কেননা 
তারা পারস্য সন্তান। কোন দলই ক্তানের সেই স্তরে পৌঁছেনি, যেখানে আবু হানীফা (র) ও 
তার সহচরগণ পেছেছেন ।---( তফসীরে-মাযহারীর প্রান্ত-টীকা ) 


সুরা ফাক 
মদীনায় অবতীর্ণ, ২৯ আয়াত, 8৪ রুকু 
৮০০০০: 
৬5১0৬ ৩ BY Ss os E+ USSG) 
6 24 ৬৩ ৬১৫ ৪? وی ڈآخر ویج 47 7 / مته عل ا‎ 


ols! دنه کے‎ ۱ ৫৪52 রি 





পরম করুণাময় ও জসীম দয়াবান আল্লাহর নামে। 
৫১) নিশ্চয় আমি আপনার জন্য এমন একটা ফয়সালা করে দিয়েছি, যা সুস্পষ্ট 
(২) খাতে আল্লাহ আপনার অতীত ও ভবিষ্যত তুটিসমূহ মাজ না করে দেন এবং আপনার 
প্রতি তাঁর নিয্নামত পূর্ণ করেন ও আপনাকে সরল পথে পরিচালিত করেন। (৩) এবং 
আপনাকে দান করেন বলিষ্ঠ ۱ 





তফদীরের সার-সংক্ষেপ 


নিশ্চয় আমি (হদায়বিয়ার সন্ধির মাধ্যমে ) আপনাকে একটি প্রকাশ্য বিজয় দান 
করেছি। অর্থাৎ হুদায়বিয়ার সন্ধির এই ফায়দা হয়েছে যে, এটা একটা আঁকাঙ্ক্ষিত 
বিজয় তথা মক্কা বিজয়ের কারণ হয়ে গেছে। এদিক দিয়ে সন্ধিটিই বিজয়ের রূপ পরিগ্রহ 
করেছে। মক্কা বিজয়কে প্রকাশ্য বিজয়? বলার কারণ এই যে, ইসলামী শরীয়তে বিজয়ের 
উদ্দেশ্য রাজ্য করতলগত হওয়া নয় ঃ বরং ইসলামকে প্রবল করা উদ্দেশ্য । মক্কা বিজয়ের 
মাধ্যমে এই উদ্দেশ্য বহুলাংশে হাসিল হয়ে যায়। কেননা, আরবের 2۶15775 এই অপেক্ষায় 
ছিল যে, রসূলুল্লাহ সো) তাঁর স্বগোত্রের মুকাবিলায় বিজয়ী হলে আমরাও তার আনুগত্য 
স্বীকার করে নেব। মক্কা বিজিত হলে পর চতুর্দিক থেকে আরবের গোত্রসমূহ আগমন করতে 
থাকে এবং নিজে অথবা প্রতিনিধিদলের মাধ্যমে ইসলাম গ্রহণ করতে শুরু করে। 
(বুখারী) মক্কা বিজয়ের মাধ্যমে ইসলামের বিজয়ের লক্ষণাদি ফুটে উঠে, তাই একে প্রকাশ্য 
বিজয় বলা হয়েছে। হুদায়বিয়ার সন্ধি ছিল এই বিজয়ের কারণ ও উপায় । কারণ, মক্কাবাসী- 
দের সাথে প্রায়ই যুদ্ধ সংঘটিত হওয়ার কারণে মুসলমানরা নিজেদের শক্তি ও সমরোপকরণ 
রদ্ধি করার অবকাশ পেত না। হুদায়বিয়ার সন্ধি হওয়ার ফলে মুসলমানরা নির্বিঘ্নে তাদের 
প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে। ফলে অনেক মানুষ ইসলাম গ্রহণ করে এবং মুসলমানদের 


৩৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম এড 


সংখ্যা বেড়ে যায়। খায়বর বিজয়ের ফলে সমরোপকরণের দিক দিয়ে তারা অপরের 
উপর চাপ সৃষ্টি করার মত শক্তিশালী হয়ে যায়। এরপর কোরাইশদের পক্ষ থেকে যখন 
চুক্তি ভঙ্গ করা হল, তখন রসূলুল্লাহ (সা) দশ হাজার সাহাবী সমভিব্যাহারে মুকাবিলার 
জন্য রওনা হলেন। মক্কাবাসীরা এতই ভীত হয়ে পড়ল যে, বেশি যুদ্ধও করতে হল না এবং 
তারা আনুগত্য স্বীকার করে নিল । যুদ্ধ যা হল, তা এতই সামান্য ও সীমাবদ্ধ ছিল যে, মক্কা 
যুদ্ধের মাধ্যমে বিজিত হয়েছে, না সন্ধির মাধ্যমে _-এ বিষয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ দেখা 
দিয়েছিল । মোটকথা, এভাবে হদায়বিয়ার সন্ধি বিজয়ের কারণ হয়ে গেছে । তাই রূপক 
অর্থে এই সন্ধিকেই বিজয় বলে দেওয়া হয়েছে, যাতে মক্কা বিজয়ের ভবিষ্যদ্বাণীও আছে। 
অতঃপর এই বিজয়ের ধর্মীয় ও ইহলৌকিক ফলাফল ও বরকত বর্ণিত হচ্ছে যে, এই বিজয় 
এ কারণে হয়েছে ) যাতে দীন প্রচার ও দাওয়াতের ক্ষেত্রে (আপনার প্রচেষ্টার ফলে মানুষ দলে 
দলে ইসলাম গ্রহণ করে, এর ফলে আপনার সওয়াব অনেক বেড়ে যায় এবং অধিক সওয়াব 
ও নৈকট্যের বরকতে ) আল্লাহ আপনার সব অতীত ও ভবিষ্যত জুটিসমূহ ক্ষমা করে দেন 
এবং আপনার প্রতি তার নিয়ামতসমূহ (যেমন নবুওয়ত দান, কোরআন দান, জান দান ও 
কর্মের সওয়াব দান ) পূর্ণ করেন, (এভাবে যে, আপনার সওয়াব ও নৈকট্য আরও রূদ্ধি পাবে। 
এই দুইটি নিয়ামত পরকাল সম্পর্কিত'। আরও দুইটি নিয়ামত ইহলৌকিক আছে। তা এই 
যে) আপনাকে (নির্বিঘ্নে ধর্মের ) সরল পথে পরিচালিত করেন (আপনি সরল পথে চলেন 
_-এটা যদিও পূর্ব থেকে নিশ্চিত; কিন্তু এতে কাফিরদের পক্ষ থেকে বাধা-বিপত্তি সৃষ্টি 
 করাহত। এখন এই বাধা থাকবে না)। এবং (অপর ইহলৌকিক নিয়ামত এই যে ) আল্লাহ্‌ 
আপনাকে এমন বিজয় দান করেন, যাতে শক্তিই শক্তি থাকে । [অর্থাৎ যার পর আপনাকে 
কারো সামনে মাথা নত করতে না হয়। সেমতে তাই হয়েছে। সমস্ত আরব উপদ্বীপ রসূলু- 
ল্লাহ্‌ সো)-এর করতলগত হয়ে যায় ]। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষণ 


অধিকাংশ সাহাবী, তাবেয়ী ও তফসীরবিদের মতে সূরা ফাত্হ ষষ্ঠ হিজরীতে অবতীর্ণ 
হয়, যখন রসূলুল্লাহ্‌ সো) ওমরার উদ্দেশ্যে সাহাবায়ে-কিরামকে সাথে নিয়ে اج‎ মোকার- 
রমা তশরীফ নিয়ে যান এবং হেরেমের সন্নিকটে হদায়বিয়া নামক স্থানে পৌছে অবস্থান 
গ্রহণ করেন। মক্কার কাফিররা তাঁকে মক্কা প্রবেশে বাধা দান করে। অতঃপর তারা এই 
শর্তে সন্ধি করতে সম্মত হয় যে, এ বছর তিনি মদীনায় ফিরে যাবেন এবং পরবতী বছর এই 
ওমরার কাযা করবেন । সাহাবায়ে কিরামের মধ্যে অনেকেই বিশেষত, হযরত ফারূকে 
আযম (রা), এ ধরনের সন্ধি করতে অসম্মত ছিলেন। কিন্তু রসূলুল্লাহ্‌ (সো) আল্লাহ্‌র ইঙ্গিতে 
এই সন্ধিকে পরিণামে মুসলমানদের জন্য সাফল্যের উপায় মনে করে গ্রহণ করে নেন। 
সন্ধির বিবরণ পরে বর্ণিত হবে। রসূলুল্লাহ্‌ (সো) যখন ওমরার ইহ্রাম খুলে হুদায়বিয়া 
থেকে ফেরত রওনা হলেন, তখন পথিমধ্যে এই পূর্ণ সূরা অবতীর্ণ হয়। এতে বলা হয়েছে 
যে, রসুলুল্লাহ সো)-র স্বপ্ন সত্য এবং অবশ্যই বাস্তব রূপ লাভ করবে । কিন্তু তার সময় 
এখনও হয়নি । পরে মক্কা বিজয়ের সময় এই স্বপ্ন বাস্তব রূপ লাভ করে। এই সন্ধি প্ররুত- 
পক্ষে মক্কা বিজয়ের কারণ হয়েছিল। তাই একে প্রকাশ্য বিজয়* বলে ব্যক্ত করা হয়েছে । 


সূরা ফাত্হ ৩৯ 


হযরত আবদুল্লাহ্‌ ইবনে মসউদ ও অপর কয়েকজন সাহাবী বলেনঃ তোমরা মঙ্কা বিজয়কে 
বিজয় বলে থাক; কিন্তু আমরা হদায়বিয়ার সন্ধিকে বিজয় মনে করি । হযরত জাবের 
বলেন و‎ আমি হদায়বিয়ার সন্ধিকেই বিজয় মনে করি। হযরত বারা ইবনে আযেব বলেন $ 
তোমরা মক্কা বিজয়কেই বিজয় মনে কর এবং নিঃসন্দেহে তা বিজয়; কিন্তু আমরা হদায়- 
বিয়ার ঘটনায় “বয়াতে-রিষওয়ান'কেই আসল বিজয় মনে করি । এতে রসূলুল্লাহ (সা) 
একটি রক্ষের নীচে উপস্থিত চৌদ্দশ সাহাবীর কাছ থেকে জিহাদের শপথ নিয়েছিলেন । এ 
সুরায় বয়াতের আলোচনাও করা হয়েছে ।---(ইবনে-কাসীর ) 


যখন জানা গেল যে, আলোচ্য সুরাটি হুদায়বিয়ার ঘটনা সম্পর্কে অবতীর্ণ হয়েছে 
এবং এই ঘটনার অনেক অংশ এই সূরায় উল্লিখিতও হয়েছে, তখন প্রথমে সম্পূর্ণ ঘটনাটি 
উল্লেখ করা সমীচীন মনে হয় । তফসীরে ইবনে কাসীরে এর বিস্তারিত বিবরণ রয়েছে ۱ 
তফসীরে মাযহারীতে আরও বেশী বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে এবং চৌদ্দ পৃষ্ঠায় এই কাহিনী 
আদ্যোপান্ত নির্ভরযোগ্য হাদীসসমূহের বরাত দিয়ে বর্ণনা করা হয়েছে । এই কাহিনীতে 
অনেক মো“জেযা, উপদেশ, শিক্ষণীয়, ধর্মীয় ও রাজনৈতিক বিষয় বিধৃত হয়েছে । এখানে 
কাহিনীর কেবল সেসব অংশ লিখিত হচ্ছে, যেগুলো সূরায় উল্লেখ করা হয়েছে। অথবা যে- 
গুলোর সাথে সূরার গভীর সম্পর্ক রয়েছে । এর ফলে এই কাহিনী সম্পর্কিত আয়াতসমূহের 
তফসীর বোঝা খুবই সহজ হয়ে যাবে। 


হুদায়বিয়ার ঘটনা 8 হদায়বিয়া মঙ্কার বাইরে হেরেমের সীর্মানার সনিকটে অবস্থিত 
একটি স্থানের নাম। আজকাল এই স্থানটিকে 'শমীসা” বলা হয়। ঘটনাটি এই স্থানেই ঘটে। 


প্রথম অংশ রসূলুল্লাহ সো)-র ۲ : আবদ ইবনে ,صا‎ ইবনে জবীর, বায়হান্কী 
প্রমুখের বর্ণনা অনুযায়ী এই ঘটনার এক অংশ এই যে, রসূলুল্লাহ্‌ সো) মদীনায় স্বপ্ন দেখলেন, 
তিনি সাহাবায়ে-কিরামসহ মস্কায় নির্ভয়ে ও নির্বিঘ্নে প্রবেশ করছেন এবং ইহ্রামের কাজ 
সমাপ্ত করে কেউ কেউ নিয়মানুযায়ী মাথা মুণ্ডন করেছেন, কেউ কেউ চুল কাটিয়েছেন এবং 
তিনি বায্তুল্লায় প্রবেশ করেছেন ও বায়তুল্লাহ্‌র চাবি তাঁর হস্তগত হয়েছে। এটা সূরায় বর্ণিত 
ঘটনার একটা অংশ । পয়গম্গরগণের স্বপ্ন ওহী হয়ে থাকে । তাই স্বপ্রটি যে বাস্তব রূপ লাভ 
করবে, তা নিশ্চিত ছিল। কিন্তু স্বপ্নে এই ঘটনার কোন সন, তারিখ বা মাস নির্দিষ্ট করা 
হয়নি। প্ররুতপক্ষে স্বপ্নটি মন্কা বিজয়ের সময় প্রতিফলিত হওয়ার ছিল। কিন্তু রসূলুল্লাহ্‌ (সা) 
যখন সাহাবায়ে-কিরামকে স্বপ্নের বৃত্তান্ত শোনালেন, তখন তারা সবাই পরম আগ্রহের সাথে 
মক্কা যাওয়ার প্রস্তুতি শুরু করে দিলেন। সাহাবায়ে-কিরামের প্রস্তাতি দেখে রসূলুল্লাহ্‌ (সা) ও 
ইচ্ছা করে ফেললেন। কেননা স্বপ্নে কোন বিশেষ সাল অথবা মাস নির্দিষ্ট ছিল না। 
_ কাজেই এই মুহূর্তেই উদ্দেশ্য সিদ্ধ হওয়ার সম্ভাবনাও ছিল ।---(বয়ানুল কোরআন) ۰۳۷ 


দ্বিতীয় অংশ রসূলুল্লাহ (সা)-র সাহাবায়ে-কিরাম ও মরুবাসী মুসলমানদের সাথে 
চলার জন্য ডাকা এবং কারো কারো অস্বীকার করা £ ইবনে সা'দ প্রমুখ বর্ণনা করেন, 
যখন রসূলুল্লাহ সো) ও সাহাবায়ে-কিরাম ওমরা পালনের ইচ্ছা করলেন, তখন আশংকা দেখা 
দিল যে, মক্কার কোরাইশরা সম্ভবত বাধা দিতে পারে এবং প্রতিরক্ষার্থে যুদ্ধ বেধে যেতে পারে। 
তাই তিনি মদীনার নিকটবর্তী গ্রামবাসীদেরকে সাথে চলার জন্য দাওয়াত দিলেন। অনেক 


৪০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥॥ অচ্টম খণ্ড 


গ্রামবাসী সাথে চলতে অস্বীকৃতি জ্ঞাপন করল এবং বলল £ মুহাম্মদ (সা) ও তার 
সহচরগণ আমাদেরকে শক্তিশালী কোরাইশদের সাথে সংঘর্ষে লিপ্ত করতে চায়। তাদের 
পরিণাম এটাই হবে যে, তারা এই সফর থেকে জীবিত ফিরে আসতে পারবে না।--(মাযহারী ) 


তৃতীয় অংশ মন্কাভিমুখে যান্রা £ ইমাম আহমদ, বুখারী, আবূ দাউদ, নাসায়ী প্রমূ- 
খের বর্ণনা অনুযায়ী রস্লুল্লাহ্‌ সো) রওয়ানা হওয়ার পূর্বে গোসল করে নতুন পোশাক 
পরিধান করলেন _ এবং স্থীয় উন্্রনী কাসওয়ার পৃষ্ঠে সওয়ার হলেন। তিনি উম্মুল মুমিনীন 
হযরত উম্মে সালমাকে সঙ্গে নিলেন এবং তাঁর সাথে মুহাজির, আনসার ও গ্রামবাসী মুসল- 
মানদের একটি বিরাট দল রওয়ানা হল। অধিকাংশ রেওয়ায়েতে তাদের সংখ্যা চৌদ্দশ বর্ণনা 
করা হয়েছে। রস্লুল্লাহ্‌ (সা)-র স্বপ্নের কারণে এই মুহূর্তেই মক্কা বিজিত হয়ে যাওয়ার 
ব্যাপারে তাদের কারো মনে কোনরূপ সন্দেহ ছিল না। অথচ তরবারি ব্যতীত তাদের কাছে 
অন্য কোন অস্ত্র ছিল না। তিনি সাহাবায়ে-কিরামসহ ঘিলকদ মাসের শুরুতে সোমবার দিন 
রওয়ানা হন এবং যুলহুলায়ফায় পৌছে ইহরাম বাধেন।-__(মাযহারী ) 


চতুর্থ অংশ মক্কাবাসীদের মুকাবিলার প্রস্তুতি ঃ রসূলুল্লাহ (সো) একটি বড় দল নিয়ে 
মক্কা রওয়ানা হয়ে গেছেন--এই খবর যখন মক্কাবাসীদের কাছে পেঁশছল, তখন তারা পরামর্শ 
সভায় একত্রিত হল এবং বলল £ মৃহাশ্মদ (সা) সহচরগণসহ ওমরার জন্য আগমন কর- 
ছেন। যদি আমরা তাকে নির্বিঘ্নে মস্কায় প্রবেশ করতে দিই, তবে সমগ্র আরবে এ কথা ছড়িয়ে 
পড়বে যে, সে আমাদেরকে পরাজিত করে মক্কায় পৌঁছে গেছে । অথচ আমাদের ও তার মধ্যে 
একাধিক যুদ্ধ হয়ে গেছে। অতঃপর তারা শপথ করে বলল ۶: আমরা কখনো এরূপ হতে দেব 
না। সেমতে রস্লুল্লাহ্‌ (সা)-কে বাধা দেওয়ার জন্য খালিদ ইবনে ওয়ালীদের নেতুতবে একটি 
দল মক্কার বাইরে “কুরাউল-গামীম* নামক স্থানে প্রেরণ করা হল। তারা আশেপাশের 
গ্রামবাসীদেরকেও দলে ভিড়িয়ে নিল এবং তায়েফের বনী সকীফ গোল্রও তাদের সহযোগী 
হয়ে গেল। তারা বালদাহ্‌ নামক স্থানে শিবির স্থাপন করল। অতঃপর তারা সবাই পরস্পরে 
রসূলুল্লাহ্‌ (সা)-কে মক্কা প্রবেশে বাধা দেওয়ার এবং তার মু'কাবিলায় যুদ্ধ করার শপথ করল । ١ 


সংবাদ পেছানোর একটি অভাবনীয় সরল পদ্ধতি ঃ তারা রসূলুল্লাহ্‌ (সো)-র 
অবস্থা সম্পর্কে অবহিত থাকার জন্য এই ব্যবস্থা গ্রহণ করে যে, বালদাহ্‌ থেকে নিয়ে রসূলুল্লাহ্‌ 
(সা)-র পৌঁছার স্থান পর্যন্ত প্রত্যেকটি পাহাড়ের শৃঙ্গে কিছু লোক মোতায়েন করে দেয়-_ 
যাতে মুসলমানদের সম্পূর্ণ গতিবিধি পর্যবেক্ষণ করে তাদের নিকটবতাঁ পাহাড় ওয়ালা উচ্চস্বরে 
দ্বিতীয় পাহাড়ওয়ালা পর্যন্ত, সে তৃতীয় পর্যন্ত এবং সে চতুর্থ পর্যন্ত সংবাদ পৌছিয়ে দেয় । 
এভাবে কয়েক মিনিটের মধ্যে রসূলুল্লাহ (সা)-র গতিবিধি সম্পর্কে বালদাহে অবস্থানকারীরা 
অবহিত হয়ে যেত। 


| রসূলুল্লাহ সো)-র সংবাদ প্রেরক £ মন্কাবাসীদের অবস্থা গোপনে পর্যবেক্ষণ করে 

সংবাদ প্রেরণের জন্য রসূলুল্লাহ সো) বিশর ইবনে সুফিয়ানকে আগেই মন্কা পাঠিয়ে দিয়ে- 
ছিলেন। তিনি মক্কা থেকে ফিরে এসে মক্কাবাসীদের উপরোক্ত সামরিক প্রস্তুতি ও পূর্ণ শক্তিতে 
বাধা দানের সংকলের কথা অবহিত করলেন । রসূলুল্লাহ্‌ সো) বললেন ঃ কোরাইশদের 
জন্য আক্ষেপ, কয়েকটি যুদ্ধে ক্ষতবিক্ষত হওয়া 7055 তাদের রণোন্মাদনা এতটুকু দমেনি। 


সূরা ফাত্হ ৪১ 


আমাকে ও আরবের অন্যান্য গোল্রকে স্বাধীন ছেড়ে দিয়ে তারা নিজেরা সরে বসে থাকলেই 
পারত। যদি আরব গোত্রসমূহ আমার বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হয়ে যেত তবে তাদের মনোবাঞ্ছা 
جج‎ বসেই হাসিল হয়ে যেত। পক্ষান্তরে যদি আমি বিজয়ী হতাম, তবে হয় তারাও মুসলমান > 
হয়ে যেত, না হয় যুদ্ধ করার ইচ্ছা থাকলেও তখন সবল ও সতেজ অবস্থায় আমার বিরুদ্ধে 
যুদ্ধে অবতীর্ণ হতে পারত। জানি না, কোরাইশরা কি মনে করছে। আল্লাহ্র কসম, তিনি 
আমাকে যে নির্দেশসহ প্রেরণ করেছেন, তার জন্য আমি একাকী হলেও চিরকাল ওদের বিরুদ্ধে 
জিহাদ করতে থাকব । 


পঞ্চম অংশ ঃ রস্‌লুল্লাহ্‌ সো)-র উল্ট্রীর পথিমধ্যে বসে যাওয়া $ অতঃপর রসূলুল্লাহ 
(সা) সবাইকে একত্র করে ভায়ণ দিলেন এবং পরামর্শ চাইলেন যে, এখন আমাদেরকে 
এখান থেকেই তাদের বিরুদ্ধে জিহাদ শ্তরু করে দেওয়া উচিত, না আমরা বায়তুল্লাহ্‌র দিকে 
অগ্রসর হব এবং কেউ বাধা দিলে তার সাথে যুদ্ধ করব? হযরত আবূ বকর সিদ্দীক রো) ও 
'অন্যান্য সাহাবী বললেন £ আপনি বায়ত্ল্লাহ্‌র উদ্দেশে রওয়ানা হয়েছেন, কারও সাথে যুদ্ধ 
করার জন্য বের হননি । কাজেই আপনি উদ্দেশ্যে অটল থাকুন । হ্যা, যদি কেউ আমাদেরকে 
মক্কা গমনে বাধা দেয়, তবে আমরা তার সাথে যুদ্ধ করব। এরপর হযরত মেকদাদ ইবনে 
আসওয়াদ দাড়িয়ে বললেন ৪ ইয়া রাসূলাল্লাহ্‌! আমরা বনী ইসরাঈলের মত নই যে, আপনাকে 


Ar eee OL OAL A ص‎ 


বলে দেব 5 اهب ات و وہک فقا نلا‎ (আপনি ও আপনার 


পালনকর্তা যান এবং যুদ্ধ করুন। আমরা তো এখানেই বসলাম )। বরং আমরা সর্বাবস্থায় 
আপনার সঙ্গে থেকে যুদ্ধ করব। রসূলুল্লাহ্‌ (সা) একথা শুনে বললেন 8 ব্যস, এখন আল্লা- 
হর নাম নিয়ে মন্ধাভিমুখে রওয়ানা হও। যখন তিনি মক্কার নিকট পৌঁছলেন এবং খালিদ 
ইবনে ওয়ালীদ ও তাঁর সঙ্গীরা তাঁকে মক্কার দিকে অগ্রসর হতে দেখল, তখন তিনি সৈন্যদেরকে 
কিবলামুখী সারিবদ্ধ করে দীড় করিয়ে দিলেন। রসূলুল্লাহ্‌ (সা) ওব্বাদ ইবনে বিশরকে 
একদল সৈন্যের আমীর নিযুক্ত করে সম্মুখে প্রেরণ করলেন। তিনি খালিদ ইবনে ওয়ালীদের 
বাহিনীর বিপরীত দিকে সৈন্য সমাবেশ করলেন। এমতাবস্থায় যোহরের নামাযের সময় 

হয়ে গেল। হযরত বিলাল রো) আযান দিলেন এবং রসূলুল্লাহ, (সা) সকলকে নিয়ে নামায 

আদায় করলেন । খালিদ ইবনে ওয়ালীদ ও তার সিপাহীরা এই দৃশ্য দেখতে লাগল । পরে 
খালিদ ইবনে ওয়ালীদ বলল £ আমরা চমৎকার সুযোগ নষ্ট করে দিয়েছি । তারা যখন 

নামাযরত ছিল, তখনই তাদের উপর ঝাঁপিয়ে পড়া উচিত ছিল। যাক, অপেক্ষা কর তাদের 

আরও নামায আসবে । কিন্তু ইতিমধ্যে জিবরাঈল (আ) “সালাতুল-খওফ তথা আপদকালীন 
নামাঘের বিধান নিয়ে উপস্থিত হলেন এবং রস্লুল্লাহ্‌ সা)-কে শন্রুদের দুরভিসন্ধি সম্পকে 
ভাত করিয়ে নামাষের সময় সৈন্যদেরকে দুইভাগে ভাগ করার পদ্ধতি বলে দিলেন । ফলে 
তাঁরা শল্রু পক্ষের অনিষ্ট থেকে নিরাপদ হয়ে যান। 


ঘষ্ঠ অংশ ঃ হুদায়বিয়ায় একটি মো'জেযা ঃ রসূলুল্লাহ সো) যখন হদায়বিয়ার নিকটবর্তী 
হন, তখন তাঁর উন্্রীর সামনের পা পিছলে যায় এবং উল্ট্রন বসে, পড়ে । সাহাবায়ে কিরাম 
سی‎ ۱ 


৪২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


চেস্টা করেও উন্্রীকে উঠাতে পারলেন না। তখন সবাই বলতে লাগলেন و‎ কাসওয়া অবাধ্য 
হয়ে গেছে। রসূলুল্লাহ্‌ (সা) বললেন £ কাসওয়ার কোন কসুর নেই। তাঁর এরূপ অভ্যাস 
কখনও ছিল না। তাকে তো সেই আল্লাহ্‌ বাধা দিচ্ছেন, যিনি আসহাবে-ফীল” তথা হত্তী- 
বাহিনীকে বাধা দিয়েছিলেন । [ রসূলুল্লাহ (সা) সম্ভবত তখন বুঝতে পেরেছিলেন যে, স্বপ্নে 
দেখা ঘটনা বাস্তবায়িত হওয়ার সময় এটা নয় ]। তিনি বললেনঃ যার হাতে মুহাম্মদ 
(সা)-এর প্রাণ, সেই সত্তার কসম, আজিকার দিনে আল্লাহ্‌র নিদর্শনাবলীর প্রতি সম্মান 
প্রদর্শনমূলক যে কোন কথা কোরাইশরা আমাকে বলবে, আমি অবশ্যই তা মেনে নেব। এরপর 
তিনি উক্্রীকে একটি আওয়াজ দিতেই উন্ত্রী উঠে দাড়াল। রসূলুল্লাহ্‌ (সা) খালিদ ইবনে 
ওয়ালীদের দিক থেকে সরে গিয়ে হদায়বিয়ার অপর প্রান্তে অবস্থান গ্রহণ করলেন । সেখানে 
পানি খুর্বই কম ছিল। পানির জায়গা খালিদ ইবনে ওয়ালীদ করায়ত্ত করে নিয়েছিল। মুসল- 
মানদের অংশে একটি মান্র কূপ ছিল, যাতে অল্প অল্প পানি চুয়ে চুয়ে কপে পড়ত । সেমতে 
এই কুপের মধ্যে রসূলুল্লাহ্‌ (আ্জা)-র একটি মো“জেযা প্রকাশ পেল, তিনি কৃপের মধ্যে কুলি কর- 
লেন এবং একটি তীর কৃপের ভিতরে গেড়ে দিতে বললেন । ফলে ল কূপের পানি ফুলে ফেঁপে 
কুপের প্রাচীর পর্যন্ত পৌছে গেল । অতঃপর পানির কোন অভাব রইল না। 


সপ্তম অংশ £ প্রতিনিধিদলের মধ্যস্থতায় মক্ধাবাসীদের সাথে আলাপ-আলোচনা ঃ 
অতঃপর প্রতিনিধিদলের মাধ্যমে মঙ্কাবাসীদের সাথে আলাপ-আলোচনা শুরু হল। প্রথমে 
বুদায়েল ইবনে ওয়ারাফা সঙ্গীগণসহ আগমন করল এবং রসূলুল্লাহ (সা)-কে শুভেচ্ছার 
ভঙ্গিতে বলল : 57 পূর্ণ শক্তি সহকারে মুকাবিলা করার জনা এসে গেছে এবং 
পানির জায়গা দখল করে নিয়েছে । তারা কিছুতেই আপনাকে মক্কায় প্রবেশ করতে দেবে 
না। রসূলে করীম (সা) বললেন £ আমরা কারও সাথে যুদ্ধ করতে আসিনি । তবে কেউ 
যদি আমাদেরকে ওমরা পালন করতে বাধা দেয়, তবে আমরা যুদ্ধ করব। অতঃপর তিনি 
ইতিপূর্বে বিশরকে যা বলেছিলেন, তারই পুনরারত্তি করে বললেনঃ কোরাইশদেরকে কয়েকটি 
যুদ্ধ দুর্বল করে দিয়েছে । তারা ইচ্ছা করলে নিদিষ্ট মেয়াদের জন্য আমাদের সাথে সন্ধি 
করে নিতে পারে, যাতে তারা নির্বিগ্বে প্রস্তুতি গ্রহণের সুযোগ পায়। এরপর আমাদেরকে 
অবশিষ্ট আরবদের মুকাবিলায় ছেড়ে দিতে পারে। যদি তারা বিজয়ী হয়, তবে কোরাইশ- 
দের মনোবাঞ্ছা ঘরে বসেই পূর্ণ হয়ে যাবে । পক্ষান্তরে যদি আমরা বিজয়ী হই, তবে তারা 
হয় মুসলমান হয়ে যাবে, না হয় আমাদের বিরুদ্ধে নব বলে যুদ্ধ করবে । কোরাইশরা যদি 
এতে সম্মত না হয়, তবে আল্লাহ্‌র কসম, আমি একাকী হলেও ইসলামের ব্যাপারে তাদের 
বিরুদ্ধে জিহাদ করে যাব। কোরাইশদেরকে এই পয়গাম পৌছানোর উদ্দেশ্যে বুদায়েল ফিরে 
গেল। সেখানে পৌঁছার পর কিছু লোক তার কথা শুনতেই চাইল না। তারা যুদ্ধের নেশায় মত্ত 
হয়ে রইল। অতঃপর গোত্র-সরদার ওরওয়া ইবনে মসউদ বলল £ বুদায়েল কি বলতে চায়, 
তা শুনা দরক্ষার। কথাবার্তা শুনে ওরওয়া কোরাইশ সরদারদেরকে বলল و‎ মুহাম্মদ 
যা প্রস্তাব দিয়েছে, তা সঠিক। এটা মেনে নাও এবং আমাকে তার সাথে কথা বলার অনুমতি 
দাও। সেমতে দ্বিতীয়বার ওরওয়া ইবনে মসউদ আলাপ-আলোচনার জন্য উপস্থিত হয়ে 
রসুনুলাহ্‌ (সা)-র কাছে আরষ করল ঃ আপনি যদি স্বথগোত্র কোরাইশকে নিশ্চিহন্ই করে 
দেন” তবে এটা কি করে ভাল কথা হবে? দুনিয়াতে আপনি কি কখনো শুনেছেন যে, কোন 


সূরা ফাত্হ ৪৩ 


ব্যক্তি তার স্বজাতিকে ধ্বংস করে দিয়েছে? অতঃপর সাহাবায়ে কিরামের সাথে তার নরম 
গরম কথাবার্তা হতে থাকে । ইতিমধ্যেই সে সাহাবায়ে কিরামের এই আত্মোৎসর্গমূলক 
অবস্থা প্রত্যক্ষ করল যে, রসূলুল্লাহ্‌ (সা) থুথু ফেললে তারা তা হাতে নিয়ে নিজ নিজ মুখ- 
মণ্ডলে মালিশ করে। তিনি ওযু করলে সাহাবায়ে কিরাম ওযুর পানির উপর ঝাপিয়ে পড়ে 
এবং মুখমণ্তলে মালিশ করে । তিনি কথা বললে সবাই নিশ্চুপ হয়ে যায়। ওরওয়া ফিরে 
গিয়ে কোরাইশ সরদারদের কাছে বর্ণনা করল ঃ আমি কায়সার ও ফিসরার ন্যায় বড় বড় 
রাজন্ীয় দরবারে গমন করেছি এবং নাজ্জাশীর কাছে গিয়েছি কিন্তু আল্লাহ্‌র কসম, আমি 
এমন কোন রাজা-বাদশাহ দেখিনি, যার জাতি তার প্রতি এতটুকু আত্মোৎসর্গকারী, যতটুকু 
মুহাম্মদের প্রতি তার সহচরগণ আত্মোৎসর্গকারী । মুহাম্মদের কথা সঠিক । আমার 
অভিমত এই যে, তোমরা তার প্রস্তাব মেনে নাও। কিন্তু কোষ্বাইশরা বলে দিল ঃ আমরা 
তার প্রস্তাব মেনে নিতে পারি না। তাকে এ বছর ফিরে যেতে হবে এবং পরবর্তী বছর এসে 
ওমরা পালন করতে পারবে । আমরা এছাড়া অন্য কিছু মানি না। যখন ওরওয়ার কথায় 
কর্ণপাত করা হল না, তখন সে তার দল নিয়ে চলে গেল। এরপর জনৈক গ্রাম্য সরদার জলীম 
ইবনে আলকামা রস্লুল্লাহ (সা)-র কাছে আগমন করল। সাহাবায়ে কিরামকে ইহ্রাম 
অবস্থায় কুরবানীর জন্তসহ দেখে সে-ও ফিরে গিয়ে স্বজাতিকে বোঝাতে চাইল যে, তারা 
বায়ত্ল্লাহ্‌য় ওমরা পালন করতে এসেছে। তাদেরকে বাধা দেওয়া উচিত নয়। যখন কেউ 
তার কথা শুনল না, তখন সে-ও তার দল নিয়ে চলে গেল। অতঃপর একজন চতুর্থ ব্যক্তি 
আলাপ-আলোচনার জন্য আগমন করল । রসুলুল্লাহ্‌ (সো) তাকেও সেই কর্থাই বললেন, 
যা ইতিপূর্বে বুদায়েল ও ওরওয়াকে বলেছিলেন। সে ফিরে গিয়ে রসূলুল্লাহ (সা)-র জওয়াব 
কোরাইশদেরকে শুনিয়ে দিল। 


অষ্টম অংশঃ হযরত ওসমান রো)-কে পয়গামসহ প্রেরণ করা $ ইমাম বায়হাকী 
হযরত ওরওয়া থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ সো) যখন হুদায়বিয়ায় পৌছে অবস্থান 
গ্রহণ করলেন, তখন কোরাইশরা ঘাবড়ে গেল। রসূলুল্লাহ (সা) তাদের কাছে নিজের কোন 
লোক পাঠিয়ে এ কথা ৰলে দিতে চাইলেন যে, আমরা যুদ্ধ করতে নয়, ওমরাহ্‌ পালন করতে 
এসেছি। অতএব আমাদের বাধা দিও না। এ কাজের জন্য তিনি হযরত ওমর রো)-কে 
 ডাকলেন। তিনি বললেনঃ কোরাইশরা আমার ঘোর শন্ত্র। কারণ, তারা আমার কঠোর- 
তার বিষয়ে অবগত আছে। এছাড়া আমার গোত্রের এমন কোন লোক মন্ধায় নেই, যে 
আমাক্ষে সাহায্য করতে পারে। তাই আমি আপনার কাছে এমন একজন লোকের নাম প্রস্তাব 
করছি, যিনি মঙ্কায় গোল্রগত কারণে বিশেষ শক্তি ও মর্ধাদার অধিকারী। তিনি হলেন হযরত 
ওসমান ইবনে আফফান। রসূলুল্লাহ সো) হযরত ওসমান রো)-কে এ কাজের আদেশ দিয়ে 
পাঠিয়ে দিলেন । তাঁকে আরও বলে দিলেন যে, যেসব মুসলমান দুর্বল পুরুষ ও নারী মক্কা 
থেকে হিজরত করতে সক্ষম হয়নি এবং বাধা-বিপত্তির সম্মৃখীন আছে, তাদের কাছে যেয়ে 
সান্ত্বনা দেবে যে, তোমরা অস্থির হয়ো না। ইনশাআল্লাহ্‌ মন্ধা বিজিত হয়ে তোমাদের বিপ- 
দাপদ দূর হওয়ার সময় নিকটবর্তী । হযরত ওসমান রো) প্রথমে বালদাহে অবস্থানকারী 
কোরাইশ বাহিনীর কাছে পৌঁছলেন এবং তাদেরকে সেই পয়গাম শুনিয়ে দিলেন, যা ইতিপূর্বে 
বুদায়েল ও ওরওয়া ইবনে মসউদকে শুনানো হয়েছিল। তারা বলল ঃ আমরা পয়গাম 


88 তফসীরে মা'আরেফুল-কোরআন ॥। অস্টম খণ্ড 


শুনলাম । আপনি ফিরে গিয়ে বলে দিন যে, এটা কিছুতেই সম্ভবপর নয়। তাদের জওয়াব 
শুনে হযরত ওসমান রো) যখন মক্কার দিকে রওয়ানা হলেন, তখন পথিমধ্যে আবান ইবনে 
সাঈদের সাথে দেখা হল। আবান তাঁকে পেয়ে খুবই আনন্দিত হল এবং নিজ আশ্রয়ে নিয়ে 
বললঃ আপনি মক্কায় পয়গাম নিয়ে যেখানে ইচ্ছা যেতে পারেন। এ ব্যাপারে আপনি মোটেও 
চিন্তা করবেন না। অতঃপর নিজের অশ্বে হযরত ওসমান রো)-কে আরোহণ করিয়ে মক্কায় 
প্রবেশ করল । আবানের গোত্র বন্‌ সাঈদ মন্ধায় অসাধারণ প্রভাব-প্রতিপত্তির অধিকারী 
ছিল। হযরত ওসমান রো) এক একজন সরদারের কাছে পৌছলেন এবং রসূলুল্লাহ (সা)-র 
পয়গাম পৌছালেন। কিন্তু সবাই তা প্রত্যাখ্যান করল। অতঃপর হযরত ওসমান রো) 
দুর্বল ও অক্ষম মুসলমানদের সাথে সাক্ষাৎ করলেন এবং তাদের কাছে রসূনুল্লাহ্‌ সো)-র 
পয়গাম পৌছালেন। তারা খুবই আনন্দিত হল এবং রসূলুল্লাহ (সা)-কে সালাম ۱ 
পয়গাম পৌছানোর কাজ সমাপ্ত হলে মক্কাবাসীরা হযরত ওসমান রো)-কে বলল ঃ 
আপনি ইচ্ছা করলে তওয়াফ করতে পারেন। হযরত ওসমান (রো) বললেন £ আমি তও- 
য়াফ করতে পারি না, যে পর্যন্ত রসূলুল্লাহ সো) তওয়াফ না করেন। হযরত ওসমান রো) 
মক্কায় তিন দিন অবস্থান করেন এবং কোরাইশদের রাহী করাবার প্রচেষ্টা চালান । 


নবম অংশ $ মন্তাবাসী ও মুসলমানদের মধ্যে সংঘষ এবং মন্কাবাসীদের সত্তর- 

জনের গ্রেফতারী $ ইতিমধ্যে কোরাইশরা তাদের পঞ্চাশজন লোককে রসূলুল্লাহ সো)-র 
নিকটে পৌছে সুযোগ বুঝে তাঁকে হত্যা করার জন্য নিযুক্ত করল । তারা সুযোগের অপে- 
ক্ষায়ই ছিল, এমতাবস্থায় রসূলুল্লাহ সো)-র হিফাযত ও দেখাশুনায় নিযুক্ত হযরত মুহাশ্মদ 
ইবনে মাসলামা তাদের সবাইকে গ্রেফতার করে রসুলুল্লাহ সো)-র সামনে উপস্থিত করলেন । 
অপরদিকে হযরত ওসমান (রা) মক্কায় ছিলেন এবং তাঁর সাথে আরও প্রায় দশজন মুসলমান 
মন্ধা পেৌঁছেছিলেন। কোরাইশরা তাদের পঞ্চাশজনের গ্রেফতারীর সংবাদ শুনে হযরত 
ওসমানসহ সব মুসলমানকে আটক করল। এতদ্যতীত কোরাইশদের একদল সৈন্য মুসল- 
মান সৈন্যবাহিনীর দিকে অগ্রসর হয়ে তাদের প্রতি তীর ও প্রস্তর নিক্ষেপ করল। এতে একজন 
সাহাবী ইবনে যনীম শহীদ হলেন। মুসলমানরা কোরাইশদের দশজন অশ্বারোহীকে গ্রেফতার 
করে নিল। অপরপক্ষে হযরত ওসমান রো)-কে হত্যা করা হয়েছে বলেও গুজব ছড়িয়ে পড়ল। 


দশম অংশ 3 বায়'আতে-রিঘওয়ানের ঘটনা $ হযরত ওসমান (রা)-এর হত্যাকাণ্ডের 
সংবাদ শুনে রসুলুল্লাহ (সা) সাহাবায়ে কিরামকে একটি বৃক্ষের নীচে একত্র করলেন, যাতে 
সবাই জিহাদের জন্য রসূলুল্লাহ সো)-র হাতে বায়“আত করেন। সকলেই তাঁর হাতে বায়'আত 
করলেন। এই সূরায় এই বায়'আতের কথা উল্লেখ করা হয়েছে। সহীহ হাদীসসমূহে এই 
_বায়'আতে অংশগ্রহণকারীদের অসাধারণ ফযীলত বর্ণিত হয়েছে। হযরত ওসমান (রা) রস্‌- 
লুললাহ্‌ সো)-র নির্দেশে মন্ধা গমন করেছিলেন। তাই তাঁর পক্ষ থেকে রসূলুল্লাহ (সা) নিজের 
এক হাতের উপর অপর হাত রেখে বললেন ঃ এটা ওসমানের বায়"আত। তিনি নিজের হাতকেই 
ওসমানের হাত গণ্য করে বায়'আত করলেন। এই বিশেষ ফযীলত হযরত ওসমানেরই বৈশিষ্ট্য । 


একাদশ অংশঃ হৃদায়বিয়ার ঘটনা 8 অপরদিকে মন্ধাবাদীদের মনে আল্লাহ্‌ 
তা“আলা মুসলমানদের প্রতি ভয়ভীতি সঞ্চার করে দিলেন। তারা স্বয়ং সন্ধি স্থাপনে উদ্যোগী 


সূরা ফাত্হ ৪৫ 


হয়ে সোহায়েল ইবনে আমর, হোয়ায়তাব ইবনে আব্দুল ওষযা ও মুকরিম ইবনে হিফসকে 
ওঘর পেশ করার জন্য রসূলুল্লাহ সো)-র নিকট প্রেরণ করল। তাদের মধ্যে 235.7 
দুইজন পরে মুসলমান হয়েছিল। সোহায়েল ইবনে আমর এসে আরয় করল 6 ইয়া রাস্লাল্লাহ্‌! 
হযরত ওসমান ও তাঁর সঙ্গীদের হত্যা সম্পকিত ঘে সংবাদ আপনার কাছে পৌছেছে, তা সম্পূর্ণ 
মিথ্যা। আপনি আমাদের বন্দীদেরকে মুক্ত করে দিন। আমরাও তাদের আপনার কাছে 
পাঠিয়ে দেব। রসূলুল্লাহ সো) কাফির বন্দীদেরকে মুক্ত করে দিলেন। মসনদে আহমদ 


A Ir 


ও মুসলিমে হযরত আনাস (রা) থেকে বণিত আছে যে, এই সূরার هو الذ ی ڪف‎ 


ہم در رصم 


আয়াতটি এই ঘটনা সম্পর্কেই অবতীর্ণ হয়েছে। অতঃপর সোহায়েল ও‏ | پد پھہ عنکم 


তার সঙ্গীরা ফিরে গিয়ে বায়'আতে রিহওয়ানে সাহাবায়ে কিরামের প্রাণচাঞ্চল্য ও আত্মনিবে- 
দনের অভূতপূর্ব অবস্থা কোরাইশদের সামনে বর্ণনা করল। দূতদের মুখে এসব অবস্থা শুনে 
শীর্ষস্থানীয় কোরাইশ নেত্র্ন্দ পরস্পরে বলল £ এখন মুহাম্মদের সাথে এই শর্তে সন্ধি করে 
নেওয়াই আমাদের পক্ষে উত্তম যে, তিনি এ বছর ফিরে যাবেন, যাতে সমগ্র আরবে একথা খ্যাত 
না হয়ে পড়ে যে, আমাদের বাধাদান সত্বেও তারা জোরপূর্বক মক্কায় প্রবেশ করেছে এবং পর- 
বতাঁ বছর ওমরা করার জন্য আগমন করবেন ও তিন দিন মক্কায় অবস্থান করবেন। সেমতে 
এই সোহায়েল ইবনে আমরই এই পয়গাম নিয়ে পুনরায় রসূলুল্লাহ (সা)-র দরবারে 
উপস্থিত হল। তিনি সোহায়েলকে দেখা মাত্রই বললেন 8 মনে হয় মন্ধাবাসীরা সন্ধি স্থাপনে 
সম্মত হয়েছে। তাই সোহায়েলকে আবার প্রেরণ করেছে। রস্লুলাহ্‌ (সা) বসে গেলেন 
এবং ওব্বাদ ইবনে বিশর ও মাসলামা অস্ত্রসঙ্জিত হয়ে তাঁর কাছে দাঁড়িয়ে গেলেন। সোহা- 
য়েল উপস্থিত হয়ে সসন্ত্রমে তাঁর সামনে বসে গেল এবং কোরাইশদের পয়গাম পৌছে দিল। 
সাহাবায়ে কিরাম তখন ওমরা না করে ইহ্রাম খুলে ফেলতে সম্মত ছিলেন না। তাঁরা সোহা- 
য়েলের সাথে কঠোর ভাষায় কথাবার্তা বললেন। সোহায়েলের স্বর কখনও উচ্চ এবং কখনও 
নম্র হল। ওব্বাদ সোহায়েলকে শাসিয়ে বললেন $ রসূলুল্লাহ সো)-র সামনে উচ্চস্বরে 
কথা বলো না। দীর্ঘ আলাপ-আলোচনার পর রসূলুল্লাহ (সা) কোরাইশদের শর্ত মেনে সন্ধি 
করতে সম্মত হলেন। সোহায়েল বলল £ আসুন, আমি নিজের ও আপনার মধ্যকার সন্ধিপত্র 
লিপিবদ্ধ করি। রসূলুল্লাহ (সো) হযরত আলী (রা)-কে ডাকলেন এবং বললেন £ লিখ, 
বিসমিল্লাহির রাহ্মানির রাহীম। সোহায়েল এখান থেকেই বিতর্ক শুরু করে বলল 8 “রাহ- 
মান’ ও ‘রাহীম’ শব্দ আমাদের বাকপদ্ধতিতে নেই । আপনি এখানে সেই শব্দই লিখেন, যা 
পূর্বে লিখতেন; অর্থাৎ ‘বিইস্মিকা আল্লাহুমা’। রসূলুল্লাহ (সা) তাও মেনে নিলেন এবং 
হযরত আলীকে তদ্রপই লিখতে বললেন । এরপর তিনি হযরত আলী (TF বললেন £ 
লিখ এই অঙ্গীকারনামা মুহাম্মদ রসুলুল্লাহ, (সো) সম্পাদন করছেন । সোহায়েল এতেও 
আপত্তি জানিয়ে বললঃ যদি আমরা আপনাকে আল্লাহ্‌র রসূল স্বীকারই করতাম, তবে কখনও 
বায়তুল্লাহ থেকে বাধা দান করতাম না। সন্ধিপত্রে কোন এক পক্ষের বিশ্বাসের বিপরীত কোন 
শব্দ থাকা উচিত নয়। আপনি শুধু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ্‌ লিপিবদ্ধ-করান। 5 


৪৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


(সা) তাও মেনে নিয়ে হযরত আলী রো)-কে বললেন £ যা লিখেছ, তা কেটে ফেল এবং 
মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখ। হযরত আলী আনুগত্যের মূর্ত প্রতীক হওয়া সত্ত্বেও আরঘ 
করলেন ঃ$ আমি আপনার নাম কেটে দিতে পারব না। উপস্থিত সাহাবীদের মধ্যে ওসায়দ 
ইবনে হুযায়র ও সাদ ইবনে ওবাদা দৌড়ে এসে হযরত আলী রো)-র হাত ধরে ফেললেন 
এবং বললেন £ কাটবেন না এবং মুহাম্মদ রসূলুল্লাহ্‌ (সা) ব্যতীত আর কিছুই লিখবেন না। 
যদি তারা না মানে, তবে আমাদের ও তাদের মধ্যে তরবারিই ফয়সালা করবে । চতুর্দিক 
থেকে আরও কিছু আওয়াজ উচ্চারিত হল। তখন রসূলুল্লাহ্‌ (সা) সন্ধিপন্রটি নিজের হাতে 
নিয়ে নিলেন এবং নিরক্ষর হওয়া ও লেখার অভ্যাস না থাকা সত্বেও স্বহস্তে এ কথাগুলো লিখে 
দিলেন £ 


[১‏ صا قضی محمد ہن عبد 41 ৩১ ০১৪০2‏ عمرو | هلها علی و ضع 
الحرب عن آلناس عشر سنین یامن نيد الناس ویکف بعفهم 
পা‏ ۲ 


অর্থাৎ এই চুক্তি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ও সোহায়েল ইবনে আমর দশ বছর পযন্ত 
নুদ্ধ নয়' সম্পর্কে সম্পাদন করছেন । এই সময়ের মধ্যে সবাই নিরাপদ থাকবে এবং একে 
অপরের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে বিরত থাকবে। 


অতঃপর রসূলুল্লাহ (সা) বললেন £ আমাদের এটি শর্ত এই যে, আপাতত আমা- 
দেরকে তওয়াফ করতে দিতে হবে । সোহায়েল বলল $ আল্লাহ্‌র কসম, এটা হতে পারে 
না। শেষ পর্যন্ত রসূলুল্লাহ (সো) তাও মেনে নিলেন। এরপর সোহায়েল নিজের একটি শর্ত 
এই মর্মে লিপিবদ্ধ করল যে, মক্কাবাসীদের মধ্য থেকে যে ব্যক্তি তার অভিভাবকের অনুমতি 
ব্যতিরেকে আপনার কাছে আগমন করবে, তাকে আপনি ফেরত দেবেন যদিও সে আপনার 
ধর্মাবলম্বী হয়। এতে সাধারণ মুসলমানদের পক্ষ থেকে প্রতিবাদের ধ্বনি উথ্থিত হল। 
তারা বলল £ সোবহানাল্লাহ্‌! আমরা আমাদের মুসলমান ভাইকে মুশরিকদের হাতে 
ফিরিয়ে দেব-_-এটা কিরিপে সম্ভবপর £ কিন্তু রসূলুল্লাহ (সা) এই শর্তও মেনে নিলেন এবং 
বললেন £ আমাদের কোন ব্যক্তি যদি তাদের কাছে যায়, তবে তাকে আল্লাহ্‌ তা“আলাই 
আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দেন। তার জন্য আমরা চিন্তা করব কেন £ তাদের 
কোন ব্যক্তি আমাদের কাছে আগমন করলে আমরা যদি তাকে ফিরিয়েও দেই, তবে আল্লাহ্‌ 
তা'আলা তার জন্য সহজ পথ বের করে দেবেন। হযরত বারা রো) এই সন্ধির সারমর্মে 
তিনটি শর্ত বর্ণনা করেছেন £ঃ এক. তাদের কোন লোক আমাদের কাছে আসলে আমরা 
তাকে ফিরিয়ে দেব । দুই, আমাদের ক্কোন লোক তাদের কাছে চলে গেলে তারা ফেরত দেবে 
না। এবং তিন. আমরা আগামী বছর ওমরার জন্য আগমন করব, তিনদিন মক্কায় অবস্থান 
করব এবং অধিক অস্ত্রনিয়ে আসব না। পরিশেষে লেখা হল এই অঙ্গীকারনামা মক্কাবাসী ও 
মুহাম্মদ ইবনে আবদুল্লাহর মধ্যে একটি সংরক্ষিত দলীল । কেউ এর বিরুদ্ধাচরণ করবে 
না। অবশিষ্ট আরববাসিগণ স্বাধীন। যার মনে চাইবে মুহাম্মদের অঙ্গীকারে দাখিল 
হবে এবং যার মনে চাইবে কোরাইশদের অঙ্গীকারে দাখিল হবে। একথা শুনে খোযায়া গোল্প 


সূরা ফাত্হ ৪৭ 


লাফিয়ে উঠল এবং বলল ঃ আমরা মুহাম্মদের অঙ্গীকারে দাখিল হচ্ছি, আর বনূ বকর 
সামনে অগ্রসর হয়ে বললঃ আমরা কোরাইশদের অঙ্গীকারে দাখিল হচ্ছি। 


সন্ধির শর্তাবলীর কারণে সাহাবায়ে কিরামের অসন্তুষ্টি ও মর্মবেদনা ¢ যখন সন্ধির 
উপরোক্ত শর্তাবলী চুড়ান্ত হয়ে গেল, তখন হযরত ওমর রো) স্থির থাকতে পারলেন না। তিনি 
আরয করলেন ঃ ইয়া রাসূলাল্লাহ ! আপনি কি আল্লাহ্‌র সত্য নবী নন £ তিনি বললেন 5 
অবশ্যই আমি সত্য নবী। হযরত ওমর (রা) বললেনঃ আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত 
এবং তারা কি মিথ্যায় পতিত নয়? তিনি বললেন £ অবশ্যই । হযরত ওমর (রা) 5 
করলেন £ আমাদের নিহত ব্যক্তিগণ জান্নাতে এবং তাদের নিহত ব্যক্তিগণ জাহান্নামে নয় 
কি? তিনি বললেন £$ অবশ্যই । এরপর হযরত ওমর (রা) বললেন ৪ তবে আমরা কেন 
ওমরা না করে ফিরে যাবার অপমানকে কবুল করে নেব £ রসূলুল্লাহ (সা) বললেন £ আমি 
আল্লাহ্‌র বান্দা এবং রসূল হয়ে কখনও তাঁর আদেশের বিরুদ্ধে কাজ করব না। আল্লাহ্‌ 
আমাকে বিপথগামী করবেন না। তিনি আমার সাহায্যকারী । হযরত ওমর (FD) WIT 
করলেন ঃ ইয়া রাসূলাল্লাহ ! আপনি কি একথা বলেন নি যে, আমরা বায়তুলাহ্‌র কাছে যাব 
এবং তওয়াফ করব ? তিনি বললেন £ নিঃসন্দেহে একথা বলেছিলাম; কিন্তু আমি কি 
একথাও বলেছিলাম যে, এ কাজ এ বছরই হবে£ হযরত ওমর (রা) বললেন ঃ না, আপনি 
এরাপ বলেন নি। তিনি বললেন £ মনে রেখ, আমি যা বলেছি, তা অবশ্যই হবে। তুমি বায়- 
তুল্লাহ্‌র কাছে যাবে এবং তওয়াফ করবে। | 


হযরত ওমর রো) চুপ হয়ে গেলেন, কিন্তু মনের ক্ষোভ দমিত হচ্ছিল না। তিনি হযরত 
আবু বকর (রা)-এর কাছে গেলেন এবং রসূলুল্লাহ সো)-র সাথে যেসব কথাবার্তা হয়েছিল 
তার পুনরারত্তি করলেন। হযরত আবু বকর (রো) বললেন $ আরে ভাই, মুহাম্মদ সো) 
আল্লাহ্‌র রসূল, তিনি আল্লাহ্‌র নির্দেশের বিরুদ্ধে কোন কাজ করবেন না। আল্লাহ্‌ তার 
সাহায্যকারী । কাজেই তুমি মৃত্যু পর্যন্ত তাঁকে আকড়ে থাক। আল্লাহর কসম, তিনি 
সত্যের উপর আছেন । মোটকথা, সন্ধির শর্তাবলীর কারণে হযরত ফারূুকে-আযমের দুঃখ ও 
মর্মবেদনার অন্ত ছিল না। তিনি নিজে বলেন £ আল্লাহ্‌র কসম, ইসলাম গ্রহণের পর থেকে 
এই একটি মাত্র ঘটনা ছাড়া আমার মনে কোন সময় সন্দেহ দেখা দেয়নি । (বুখারী ) হযরত 
আবু ওবায়দা রো) তাকে বোঝালেন এবং বললেন £ শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা 
করুন। ফারূুকে আযম (রা) বললেন ۶ আমি শয়তান থেকে আল্লাহ্‌র আশ্রয় প্রার্থনা করছি। 
হযরত ওমর রো) বলেন 8 আমি যখন নিজের ভুল বুঝতে পারলাম, তখন থেকে সর্বদা 
সদকা-খয়রাত করেছি, রোযা রেখেছি এবং ক্রীতদাস মুক্ত করেছি, যাতে আমার এই ٹا‎ 
মাফ হয়ে যায়। 


আরও একটি দুর্ঘটনা £ চুক্তি পালনে রসূলুল্লাহ (সা)-র অপূর্ব কর্মতৎপরতা ঃ 
যে সময়ে সন্ধির শর্তাবলী চূড়ান্ত হয়েছিল এবং সাহাবায়ে কিরামের অসন্তুষ্টি প্রকাশ অব্যাহত 
ছিল ঠিক সেই মুহূর্তে কোরাইশ পক্ষের স্থাক্ষরকারী সোহায়েল ইবনে আমরের পুন্র আবু জন্দল 
হঠাৎ সেখানে এসে উপস্থিত হল। সে ইতিপূর্বে মুসলমান হয়ে গিয়েছিল এবং পিতা সোহায়েল 
তাকে মন্কায় বন্দী করে রেখেছিল। শুধু তাই নয়, তার উপর অকথ্য নির্ধাতনও চালানো হত। 


৪৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


সে কোনরূপে পলায়ন করে রসূলুল্লাহ সো)-র কাছে পৌছে গেল এবং তার কাছে আশ্রয় 
প্রার্থনা করল। কয়েকজন মুসলমান অগ্রসর হয়ে তাকে নিজেদের আশ্রয়ে নিয়ে নিল। কিন্তু 
সোহায়েল এই বলে চিৎকার করে উঠল যে, এটাই চুক্তির প্রথম বরখেলাফ কাজ হচ্ছে। আব 
জন্দলকে প্রত্যর্পণ করা না হলে আমি চুক্তির কোন শর্ত মেনে নিতে রাষী নই। রস্লুললাহ (সা) 
চুক্তিসূত্রে অঙ্গীকারে আবদ্ধ হয়ে গিয়েছিলেন | তাই আবু জন্দলকে ডেকে বললেন £ আবু 
জন্দল, তুমি আরও কিছুদিন সবর কর। আল্লাহ্‌ তা'আলা তোমার জন্য এব্ং অন্যান্য অক্ষম 
মুসলমানের জন্য শীঘুই মুক্তি ও নিক্ষৃতির কোন ব্যবস্থা করে দেবেন! আবু জন্দলের এই 
ঘটনা মুসলমানদের আহত অন্তরে আরও বেশি নিমক ছিটিয়ে দিল। তারা তো এই বিশ্বাস 
নিয়ে এসেছিল যে, মক্কা এই মুহূর্তেই বিজিত হয়ে যাবে। কিন্তু এখানকার অবস্থা দেখে তাদের 
দুঃখ ও মর্মবেদনার সীমা রইল না। তারা ধ্বংসের কাছাকাছি পৌছে গিয়েছিল ۱ কিন্ত সন্ধি- 
পন্র চূড়ান্ত হয়ে গিয়েছিল। সন্ধিপত্রে মুসলমানদের পক্ষ থেকে আবু বকর, ওমর, আবদুর 
রহমান ইবনে আওফ, আবদুল্লাহ্‌ ইবনে সোহায়েল ইবনে ওসর, সাদ ইবনে আবী ওয়াক্কাস, 
মুহাম্মদ ইবনে মাসলামা, আলী ইবনে আবী তালেব প্রমুখ স্বাক্ষর করলেন এবং কোরাইশদের 
পক্ষ থেকে সোহায়েল ও তার সঙ্গীরা স্বাক্ষর করল । 


ইহরাম খোলা ও কুরবানী করা $ ছুক্তি সম্পাদন সমাপ্ত হলে রসূলুল্লাহ্‌ (সা) 
বললেন £ সন্ধির শর্ত অনুযায়ী এখন আমাদেরকে ফিরে যেতে হবে । কাজেই সঙ্গে কুর- 
বানীর যেসব জন্ত আছে, সেগুলো কুরবানী করে ফেল এবং মাথা মুণ্ডিয়ে ইহ্রাম খুলে ফেল। 
উপর্যুপরি দুঃখ ও বেদনার কারণে সাহাবায়ে কিরাম যেন সন্থিৎ হারিয়ে ফেলেছিলেন। এই 
আদেশ সত্ত্বেও তারা স্ব-স্ব স্থান ত্যাগ করলেন না। ফলে রসূলুল্লাহ্‌ (সা) দুঃখিত হলেন এবং 
উম্মূল মু'মিনীন হযরত উম্মে সালমার কাছে পৌছে এই দুঃখ প্রকাশ করলেন । উম্মুল 
মু'মিনীন তাকে অত্যন্ত সময়োপযোগী পরামর্শ দিয়ে বললেন ঃ$ আপনি সহচরদেরকে কিছু 
বলবেন না। . সন্ধির এক তরফা শর্তাবলী এবং ওমরা ব্যতীত ফিরে যাওয়ার কারণে এই 
মুহূর্তে তাঁরা ভীষণ মর্মবেদনা অনুভব করছে । আপনি সবার সামনে নাপিত ডেকে মাথা 
মুণ্ডান এবং নিজের জন্ত কুরবানী করুন। পরামর্শ অনুযায়ী রসূলুল্লাহ্‌ সো) তাই করলেন। 
এই দৃশ্য দেখে সাহাবায়ে কিরাম সবাই নিজ নিজ স্থান থেকে উঠলেন এবং একে অপরের মাথা 
মুণ্ডালেন ও কুরবানী করলেন, রসূলুল্লাহ্‌ সো) সবার জন্য দোয়া করলেন। 

রসূলুল্লাহ্‌ (সো) হুদায়বিয়ায় উনিশ দিন এবং কোন কোন রেওয়ায়েত মতে কুড়ি দিন 
অবস্থান করেছিলেন । সাহাবায়ে কিরামের সমভিব্যাহারে প্রত্যাবর্তনের পথে তিনি প্রথমে 
মাররে যাহরান অতঃপর আসকানে পৌছেন। এখানে পৌঁছার পর সব মুসলমানের পাথেয় 
প্রায় নিঃশেষ হয়ে গেল। আহার্ষ বস্তু সামান্যই অবশিষ্ট ছিল। রসূলুল্লাহ, (সা) একটি 
দস্তরখান বিছালেন এবং সবাইকে আদেশ দিলেন-যার কাছে যা আছে এখানে রেখে দাও। 
ফলে অবশিষ্ট সমস্ত আহার্য বন্ত দস্তরখানে একক্র হয়ে গেল। চৌদ্দশ লোকের সমাবেশ 
ছিল। রসূলুল্লাহ্‌ (সা) দোয়া করলেন এবং সবাইকে খাওয়া ড় করার আদেশ দিলেন । 
সাহাবায়ে কিরাম বর্ণনা করেন চৌদ্দশ লোক এই খাদ্য খুব পেট ভরে আহার করল এবং 
নিজ নিজ পান্ত্রে ভরে নিল। এরপরও পূর্বের ন্যায় আহার্য 5 অবশিষ্ট ছিল। এই সফরের 
এটা ছিল দ্বিতীয় মো'জেযা। রসূলুল্লাহ (সা) এই দৃশ্য দেখে খুবই প্রীত হলেন। 


সূরা ফাত্হ ৪৯ 


সাহাবায়ে কিরামের ঈমান ও আনুগত্যের আরও একটি পরীক্ষা ঃ পূর্বেই বলা 
হয়েছে যে, সন্ধির শর্তাবলী ওমরা ব্যতিরেকে ও যুদ্ধে শৌর্ষবীর্য প্রদর্শন ব্যতিরেকে মদীনায় 
প্রত্যাবর্তন সাহাবায়ে কিরামের পক্ষে দুঃসহ ছিল। অনন্য সাধারণ ঈমানের বলেই তারা 
এসব প্রতিক্ল পরিস্থিতির মধ্যে রসূল (সা)-এর আনুগত্যে অটল ও অনড় থাকতে পেরেছিলেন | 
হুদায়বিয়া থেকে প্রত্যাবর্তনের পথে যখন রসূলুল্লাহ (সা) ‘ফুরা গামীম’ নামক স্থানে পৌছেন, 
তখন আলেচ্য ‘সূরা ফাতৃহ’ অবতীর্ণ হয়। তিনি সাহাবায়ে কিরামকে সূরাটি পাঠ করে 
শুন্নালেন। তাদের অন্তর পূর্বেই আহত ছিল। এমতাবস্থায় সূরায় একে প্রকাশ্য বিজয় আখ্যা 
দেওয়ায় হযরত ওমর (রা) আবার প্রশ্ন করে বসলেন ঃ ইয়া রাসূলাল্লাহ্‌ ! এটা কি বিজয় ? 
তিনি বললেন $ যার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম, এটা প্রকাশ্য বিজয় । এই ভাষ্যের 
সামনেও সাহাবায়ে কিরাম মাথা নত করে নিলেন এবং গোটা পরিস্থিতিকে প্রকাশ্য বিজয় 
মেনে নিলেন । ۰ 
হুদায়বিয়া সন্ধির ফলাফল ও কল্যাণের বিকাশ £ এ ব্যাপারে সর্বপ্রথম প্রতিক্রিয়া 
এই প্রকাশ পায় যে, কোরাইশ ও তাদের অনেক অনুসারীর সামনে তাদের অন্যায় জেদ ও 
হঠকারিতা ফুটে ওঠে এবং তাদের মধ্যে অনৈক্য দেখা দেয় । বুদায়েল ইবনে ওয়ারাকা এবং 
ওরওয়া ইবনে মসউদ আপন আপন দল নিয়ে পৃথক হয়ে যায়। দ্বিতীয়ত সাহাবায়ে কিরা- 
মের নজীরবিহীন আত্মনিবেদন ও রসূলুল্লাহ্‌ সো)-র প্রতি তাদের অনুপম অনুরাগ, সম্ভ্রম ও 
আনুগত্য দেখে কোরাইশরা ভীত হয়ে যায় এবং সন্ধি করতে সম্মত হয়। অথচ তাদের জন্য 
মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার এর চাইতে উত্তম সুযোগ আর ছিল না। কেননা, 
তারা নিজেদের বাড়ী ঘরে ছিল এবং মুসলমানগণ ছিলেন প্রবাসী । পানির জায়গাগুলো তাদের 
অধিকারে ছিল। মুসলমানগণ ছিলেন ঘাস পানিবিহীন প্রান্তরে । তাদের পূর্ণ রণশক্তি ছিল। 
মুসলমানদের কাছে তেমন অস্ত্রশস্রও ছিল না। কিন্তু আল্লাহ্‌ তা'আলা তাদের অন্তরে ভীতি 
সঞ্চার করে দেন। তাদের দলের অনেক লোক রসূলুল্লাহ (সা)-র সাথে সাক্ষাৎ ও মেলা- 
 মেশার সুযোগ পায়। ফলে অনেকের অন্তরে ইসলাম ও ঈমান আসন করে নেয় এবং পরে তারা 
মুসলমান হয়ে যায়। তৃতীয়ত সন্ধি ও শান্তি স্থাপনের কারণে পথঘাট নিরাপদ হয়ে যায় এবং 
ইসলাম প্রচারের ক্ষেত্রে সকল বাধা অপসারিত হয়। আরব গৌন্রসমূহের বিভিন্ন প্রতিনিধি 
দল রস্নুল্লাহ সো)-র খিদমতে উপস্থিত হওয়ার সুযোগ পায়। রসুলুল্লাহ (সা) ও সাহা- 
বায়ে কিরাম আরবের কোণে কোণে ইসলামের দাওয়াত পেছিয়ে দেন। বিভিন্ন রাজা বাদ- 
শাহ্‌র নামে ইসলামের দাওয়াতনামা প্রেরণ করা হয়। তাদের মধ্যে কয়েকজন বড় বড় 
বাদশাহ ইসলাম গ্রহণ করেন । এসব কার্যক্রমের ফল এই দীড়ায় যে, হুদায়বিয়ার ঘটনায় 
রসূলুল্লাহ (সা)-র ব্যাপক দাওয়াত ও ওমরার জন্য বের হওয়ার তাকীদ সত্ত্বেও যেখানে 
দেড় হাজারের বেশি মুসলমান সঙ্গে ছিল না, সেখানে হুদায়বিয়ার সন্ধির পর দলে দলে লোক 
ইসলামে প্রবেশ করতে থাকে । এই সময়েই সপ্তম হিজরীতে খায়বর বিজিত হয়, যার ফলে 
বিপুল পরিমাণে সমরোপকরণ হস্তগত হয় এবং মুসলমানদের সমর শক্তি সুসংহত হয়। 
. সন্ধির পর দুই বছর অতিক্রান্ত না হতেই মুসলমানদের সংখ্যা এত বেড়ে যায়, যা অতীতের 
সকল রেকর্ড ভঙ্গ করে। এরই ফলস্বরূপ কোরাইশদের পক্ষ থেকে চুক্তি ভঙ্গের দরুন যখন 
৬ ۱ | 


৫০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


রসূলুল্লাহ (সা) গোপনে মক্কা বিজয়ের প্রস্তুতি শুরু করেন, তখন সন্ধির মাত্র বিশ-একুশ মাস 
পরে তার সাথে মক্কা গমনকারী আত্মনিবেদিত মুসলমান সিপাহীদের সংখ্যা ছিল দশ হাজার। 
সংবাদ পেয়ে কোরাইশরা উদ্বিগ্ন হয়ে চুক্তি নবায়নের জন্য তড়িঘড়ি আবু জুফিয়ানকে 
মদীনায় প্রেরণ করল। রসূলুল্লাহ সো) চুক্তি নবায়ন করলেন না এবং অবশেষে আল্লাহ্‌র দশ 
হাজার লশকর সাথে নয়ে মন্কাভিমুখে রওয়ানা হলেন। কোরাইশরা এত ভীত-সন্তস্ত হয়ে 
পড়েছিল যে, মন্ধায় তেমন কোন যুদ্ধের প্রয়োজনই হয়নি । রসূলুল্লাহ (সা)-র দূরদশী 
রাজনীতিও কিছুটা যুদ্ধ না হওয়ার পক্ষে সহায়তা করেছিল। তিনি মন্ধায় ঘোষণা 
করে দেন যে, যে ব্যক্তি গৃহের দরজা বদ্ধ করে রাখবে, সে নিরাপদ, যে ব্যক্তি মসজিদে প্রবেশ 
করবে, সে নিরাপদ এবং যে ব্যক্তি আবূ সুফিয়ানের গৃহে প্রবেশ করবে, সে নিরাপদ । এভাবে 
সব মানুষ নিজ নিজ চিন্তায় ব্যাপৃত হয়ে পড়ে এবং যুদ্ধের তেমন প্রয়োজন দেখা দেয়নি । এ 
কারণেই মক্কা সন্ধির মাধ্যমে বিজিত হয়েছে, না যুদ্ধের মাধ্যমে---এ বিষয়ে ফিক্হশাস্রবিদদের 
মধ্যে মতভেদ রয়েছে । মোট কথা, অতি সহজেই মন্ধা বিজিত হয়ে যায় । রসূলুল্লাহ (সা)-র 
স্বপ্ন বাস্তব ঘটনা হয়ে দেখা দেয়। সাহাবায়ে কিরাম নিশ্চিন্তে বায়তুজ্গাহ্‌ তওয়াফ করেন, 
মাথা মুণ্ডান ও চুল কাটেন। রস্লুল্লাহ্‌ সো) সাহাবীদেরকে নিয়ে বায়তুল্লায় প্রবেশ করেন। 
বায়তুল্লাহ্‌র চাবি তার হস্তগত হয়। এ সময় তিনি বিশেষভাবে হযরত ওমর ইবনে খাত্তাবকে 
এবং সাধারণভাবে সকল সাহাবীকে সম্বোধন করে বলেন £ এই ঘটনাই আমি তোমাদেরকে 
বলেছিলাম । এরপর বিদায় হজ্জের সময় রসূলুল্লাহ সো) হযরত ওমর (া)-কে বলেন £ 
এই ঘটনাই আমি তোমাকে বলেছিলাম । হযরত ওমর (রা) বললেন ৫ নিঃসন্দেহ কোন 
বিজয় হদায়বিয়ার সন্ধির চাইতে উত্তম ও মহান নয়। হযরত আবু বকর সিদ্দীক (রা) 
তো পূর্ব থেকেই একথা বলতেন। কিন্তু সাধারণ মানুষের চিন্তা 5 567 স্টি আল্লাহ্‌ ও রসূল 
(সা)-এর মধ্যকার এই মীমাংসিত সত্য পর্যন্ত পৌছতে পারেনি । তারা স্বপ্রের দ্রুত বাস্তবায়ন 
কামনা করত । কিন্তু আল্লাহ তা'আলা বান্দাদের দ্রততা দ্বারা প্রভাবাশ্বিত হয়ে দ্রুততা 
অবলম্বন করেন না, বরং তীর প্রত্যেক কাজ যথার্থ সময়েই সম্পন্ন হয়। “তাই “সূরা ফাত্হে' 
আল্লাহ্‌ তা'আলা হুদায়বিয়ার ঘটনাকে প্রকাশ্য বিজয় আখ্যা দিয়েছেন । হদায়বিয়ার সন্ধির 
এসব গুরুত্বপূর্ণ অংশ জানার পর পরবাঁ আয়াতসমূহ বোঝা সহজ হবে। এখন আয়াতসমূহের 
তফসীর দেখুন । | 


বা রত ا‎ পু E ow. 


প্রথমোজ (/-কে‏ رده لیشفر آن الله سا نقدم من نیک و ما تا خر 


কারণ বর্ণনার জন্য ধরা হলে এর সারমর্ম এই হবে যে, আয়াতে বণিত তিনটি অবস্থা অজিত 
হওয়ার জন্য আপনাকে প্রকাশ্য বিজয় দান করা হয়েছে। তিনটি অবস্থা এই £ এক. আপনার 
অতীত ও ভবিষ্যৎ গোনাহ মাফ করা। সূরা মৃহাস্মদে প্রথমে বণিত হয়েছে যে, পয়গম্বরগণ 


গোনাহ্‌ থেকে পবিভ্র। তাঁদের বেলায় কোরআনে যেখানে সেখানে ০৮ ১ অথবা ০ ৮৬০ 


(গোনাহ ) শব্দ প্রয়োগ করা হয়েছে, তা তাদের উচ্চমর্যাদার পরিপ্রেক্ষিতে উত্তমের বিপরীত 
কাজ করার জন্য প্রয়োগ করা ۱ নবুয়তের উচ্চ মর্যাদার দিক দিয়ে অনুত্তম কাজ 


করাও একটি ব্ুটি যাকে কোরআনে শাসানোর ভূঙ্গিতে لب‎ ১ তথা গোনাহ শব্দ দ্বারা ব্যক্ত 


সূরা ফাত্হ . ৫১ 


করা হয়েছে। "১০১ ৩ বলে নবুয়তের পূর্ববর্তী ত্রুটি এবং ما ناخر‎ বলে নবুয়ত 


লাভের পরবতী ত্রুটি বোঝানো হয়েছে । -€ মাযহারী ) প্রকাশ্য বিজয় এই ক্ষমার কারণ 
এজন্য যে, এই প্রকাশ্য বিজয়ের ফলে দলে দলে লোক ইসলামে দাখিল হবে। ইসলামী দাও- 
য়াতের ব্যাপক আকার লাভ করা রসূলুল্লাহ সো)-র জীবনের মহান লক্ষ্যকে সমুননত করবে 
এবং তাঁর সওয়াব ও প্রতিদানকে বহুলাংশে বাড়িয়ে দেয় । বলা বাহুল্য, সওয়াব ও প্রতিদান 
বেড়ে যাওয়া রুটি মার্জনার কারণ হয়ে থাকে । __( বয়ানুল- কোরআন ) 


ON “ABI ৩ بر م‎ 2 


৩৮৪৫০০০০14০ ০৪827 প্রকাশ্য বিজয়ের দিতীয় কল্যাণ । এখানে পর 


হয় যে, রসূলুল্লাহ (সা) তো পূর্ব থেকেই ‘সিরাতে-মুস্তাকীম'’ তথা সরল পথে ছিলেন এবং শুধু 
তিনিই নন বরং বিশ্ববাসীকে এই সরল পথের দাওয়াত দেওয়াই ছিল তাঁর জীবনের মহান ব্রত | 
অতএব, হিজরতের ষষ্ঠ বর্ষে প্রকাশ্য বিজয়ের মাধ্যমে সরল পথ পরিচালনা করার মানে কিঃ 
এই প্রশ্নের জওয়াব সূরা ফাতিহার তফসীরে “হিদায়ত' শব্দের ব্যাখ্যা প্রসঙ্গে বণিত হয়েছে। 
অর্থাৎ “হিদায়ত" একটি ব্যাপক শব্দ । এর অসংখ্য স্তর আছে । কারণ, 7 অর্থ 
অভীষ্ট মনধিলের পথ দেখানো অথবা সেখানে পৌছানো । প্রত্যেক মানুষের আসল অভীষ্ট 
মনযিল হচ্ছে আল্লাহ, তা*আলার নৈকট্য ও সন্তষ্টি অর্জন করা । এই নৈকট্য ও সন্তুষ্টির 
অসংখ্য ও অগণিত স্তর আছে। এক স্তর অজিত হওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় স্তর অর্জনের 
আবশ্যকতা বাকী থাকে। কোন বৃহত্তম ওলী এমনকি নবী-রসূলও এই আবশ্যকতা থেকে মুক্ত 


۱ LA পা ASAT سے یں“‎ ۸ 
হতে পারেন না। এ কারণেই নামাযের প্রত্যেক রাক'আতে ৯০৯০ ৮ 0 نا‎ এড 


বলে দোয়া করার শিক্ষা যেমন উম্মতকে দেওয়া হয়েছে, তেমনি স্বয়ং রসূলুল্লাহ. (সা)কেও 
দেওয়া হয়েছে । এর সারমর্ম হচ্ছে সিরাতে মুস্তাকীমের হিদায়ত তথা আল্লাহ্‌ তা'আলার 
_ নৈকট্য ও সন্তুষ্টির স্তরসমূহে উন্নতি লাভ করা । এই প্রকাশ্য বিজয়ের কারণে আল্লাহ্‌ তাআলা 
এই নৈকট্য ও সন্তষ্টিরই একটি অত্যচ্চ স্তর রসূলুল্লাহ (সা)কে দান করেছেন, যাকে 


শব্দের মাধ্যমে ব্যক্ত করা হয়েছে।‏ پھد یف 


“۸ পা) তা و‎ পা رک س‎ তা পা 


নিয়ামত ।‏ 7 6۲۲۲ 2۳۳7 او پنصر کی الله {a‏ مزیزا 


অর্থাৎ আল্লাহ্‌ তা'আলার যে সাহায্য ও সমর্থন আপনি চিরকাল লাভ করে এসেছেন, এই 
প্রকাশ্য বিজয়ের ফলস্বরূপ তার একটি মহান স্তর আপনাকে দান করা হয়েছে। ) 


রা 


28৩54 00588 3 2 69602‏ 
مایم ۶ و 29 د السَبوب و الازض: وَگات اه کیٹا | 











৫২ তফসীরে মা'আরেফুলকোরআন ॥ অষ্টম খণ্ড 


৫ ০5১6৩ ৯১০৫ 21505 % ১৬৮ 
ذلك عند‎ 064১1852282 و‎ 5 ০৯৮৬৪ الا‎ 
و‎ ৮৬৯৩ ৫৮৭) ৫৯৫85855162 اش‎ 
CEE DE BU ZED سے ہے مہا‎ 
الکو علي‎ LE dL GSB 0G LS, 
این دالس الا پا اٹ !شود عم‎ 


چام ১৫ ۱ ১৫‏ 5 و و و 4 
ابر ০৯৭‏ و عضب ال > SNARES SAIS‏ 


سے ہے رم 0৫‏ $ 2423 


৬৬৮০) 12 و‎ 9৯৮৫।। ১৯9৯০142205 , ৮৫৪ 
| BSE .. 
9 (55105 21 ০০4 


(8) তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাযিল করেন, যাতে তাদের ঈমানের সাথে 
আরও ঈম্মান বেড়ে যায় ۱ নভোমগুল ও ভ্মগুলের বাহিনীসমূহ আল্লাহরই এবং আল্লাহ্‌ 
সবজ, প্রজ্ঞাময় । (৫) ঈমান এজন্য বেড়ে যায়, যাতে তিনি ঈমানদার পুরুষ ও ঈমানদার 
নারীদেরকে জান্নাতে প্রবেশ করান, যার তলদেশে নদী প্রবাহিত । সেথায় তারা চিরকাল 
বসবাস করবে এবং যাতে তিনি তাদের পাপ মোচন করেন। এটাই আল্লাহর কাছে মহা- 
সাঙ্ষল্য। (৬) এবং যাতে তিনি কপট বিশ্বাসী পূরুষ ও কপট বিশ্বাসিনী নারী এবং অংশীবাদী 
পুরুষ ও অংশীবাদিনী নারীদেরকে শাস্তি দেন, খারা আল্লাহ সম্পকে মন্দ ধারণা পোষণ করে । 
তাদের জন্য বন্দ পরিণাম। আল্লাহ তাদের প্রতি ক্রুদ্ধ হয়েছেন, তাদেরকে অভিশপ্ত 
করেছেন। এবং তাদের জন্য জাহান্নাম প্রস্তুত রেখেছেন। তাদের প্রত্যাবর্তন স্থল অত্যন্ত 

মন্দ। (৭) নভোমণ্ডল ও 3 0+00۶ আল্লাহরই । আল্লাহ পরাক্রমশালী, গ্রজাময়। 











তফসীরের সার-সংক্ষেপ 

তিনি a eg 77 করেছেন, ( যার প্রতিক্রিয়া দু'টি ۔‎ 
এক. জিহাদের বায়'আতের সময় এগিয়ে যাওয়া, সংকল্প ও সাহসিকতা । যেমন বায়'আতে 
রিযওয়ানের ঘটনায় পূর্বে উল্লেখ করা হয়েছে এবং দুই. কাফিরদের অন্যায় হঠতকারিতার 
সময় নিজেদের জোশ ও ক্রোধকে বশে রাখা । হদায়বিয়ার ঘটনার দশম অংশে এর বিস্তারিত 


AS 2E 2R তাও পা পারছ পালা 


বিবরণ উল্লিখিত হয়েছে। পরবর্তী نا نز ل الله سکینت على رسو ل‎ আয়াতেও 


বণিত হবে)। যাতে তাদের আগেকার ঈমানের সাথে তাদের ঈমান আরও বেড়ে যায়। কেননা, 
আসলে রসূলুল্লাহ্‌ সা)-র আনুগত্য ঈমানের নূর বৃদ্ধি পাওয়ার একটি উপায় । এই ঘটনায় 


সূরা ফাতৃহ ৫৩ 


প্রত্যেক দিক দিয়ে রসূল (সা)-এর পূর্ণ আনুগত্যের পরীক্ষা হয়েছে। রসূল (সা) যখন জিহা- 
দের ডাক দিলেন এবং বায়'আত নিলেন তখন সবাই হৃষ্টচিত্তে এগিয়ে এসে বায়'আত করল 
এবং জিহাদের জন্য তৈরী হল। এরপর যখন রহস্য ও উপযোগিতার পরিপ্রেক্ষিতে রসূল (সা) 
জিহাদ করতে নিষেধ করলেন, তখন সকল সাহাবী জিহাদের উদ্দীপনায় উদ্দীপ্ত ও অস্থির 
হওয়া সত্ত্বেও রসূল (সা)-এর আনুগত্যে মাথানত করে দিলেন এবং জিহাদ থেকে বিরত 
থাকেন। নভোমগুল ও ভূমগ্ডলের বাহিনীসমূহ (যেমন ফেরেশতা ও অন্যান্য সৃষ্টি জীব) 
আল্লাহ্‌্রই। তাই কাফিরদেরকে পরাজিত করা ও ইসলামকে সমুন্নত করার জন্য তোমাদের 
জিহাদের প্রতি আল্লাহ্‌ তা'আলা মুখাপেক্ষী নন। তিনি ইচ্ছা করলে ফেরেশতাদের বাহিনী 
প্রেরণ করতে পারেনঃ যেমন বদর, আহযাব ও হুনায়নের যুদ্ধে তা প্রত্যক্ষ করা হয়েছে । এই 
বাহিনী প্রেরণ করাও মুসলমানদের সাহস বৃদ্ধি করার জন্যঃ নতুবা একজন ফেরেশতাই 
সবাইকে খতম করার জন্য যথেম্ট। অতএব কাফিরদের সংখ্যাধিক্য দেখে জিহাদে যেতে 
তোমাদের ইতস্তত করা উচিত নয় এবং আল্লাহ্‌ ও রসূল (সা)-এর পক্ষ থেকে জিহাদ বর্জন 
করার আদেশ হলে তাতেও ইতস্তত করা সমীচীন নয়। জিহাদকরণ ও জিহাদ বর্জনের 
ফলাফল ও পরিণাম আল্লাহ তা“আলাই বেশী জানেন। কেননা আল্লাহ্‌ তা'আলা (উপযো- 
গিতা সম্পকে ) সর্ধ্ত, প্রজ্তাময়, [ জিহাদকরণ উপযোগী হলে তার নির্দেশ দেন। তাই উভয় 
অবস্থায় মুসলমানদের ইচ্ছা-অনিচ্ছাকে রসূল সো)-এর আদেশের অনুগত রাখা উচিত। 
এটা ঈমান বৃদ্ধির কারণ | অতঃপর ঈমান বৃদ্ধির ফলাফল বর্ণনা করা হচ্ছে ঃ] এবং যাতে 
আল্লাহ্‌ (এই আনুগত্যের বদৌলতে ) মুসলমান পুরুষ ও মুসলমান নারীদেরকে বেহেশতে 
প্রবেশ করান, যার তলদেশে নদী প্রবাহিত । সেথায় তারা চিরকাল থাকবে । এবং যাতে 
(এই আনুগত্যের বদৌলতে ) তাদের পাপ মোচন করেন[ কেননা পাপ কর্ম থেকে তওবা এবং 
সৎ কর্ম সম্পাদন সবই রসূল (সা)-এর আনুগত্যের মধ্যে দাখিল, যা সমস্ত পাপ মৌচনকারী ] 
এটা (অর্থাৎ যা উল্লেখ করা হল) আল্লাহ্‌র কাছে মহা সাফল্য । (এই আয়াতে প্রথম মুমিনদের 
অন্তরে শান্তি ও সহনশীলতা নাযিল করার নিয়ামত উল্লেখ করা হয়েছে । অতঃপর এই 
নিয়ামত রসূল (সা)-এর আনুগত্যের মাধ্যমে ঈমান রদ্ধির কারণ হয়েছে এবং রসূল সো)-এর 
আনুগত্য জান্নাতে প্রবেশ করার কারণ হয়েছে। সুতরাং এসব বিষয় মুমিনদের অন্তরে প্রশান্তি 
নাধিল করারই ফল। অতঃপর এই প্রশান্তির ফল হিসাবেই মুনাফিকদের এ থেকে বঞ্চিত 
হওয়া এবং এই বঞ্চিত হওয়ার কারণে আযাবে পতিত হওয়ার কথা বর্ণনা করা হচ্ছে । 
অর্থাৎ এই প্রশান্তি মুসলমানদের অন্তরে নাযিল করেছেন এবং কাফিরদের অন্তরে নাযিল 
করেন নি ] যাতে আল্লাহ. তাআলা কপট বিশ্বাসী পুরুষ ও কপট বিশ্বাসিনী নারীদেরকে 
(তাদের কুফরের কারণে ) শাস্তি দেন, যারা আল্লাহ্‌র প্রতি কুধারণা পোষণ করে। (এখানে 
পূর্বাপর বর্ণনাদৃষ্টে তাদের কুধারণা বোঝানো হয়েছে, যাদেরকে ওমরা করার জন্য মক্কার 
দিকে যাওয়ার দাওয়াত দেওয়া হয়েছিল । অতঃপর তারা অস্বীকার করে পরস্পরে একথা 
বলেছিল £ তারা আমাদেরকে মক্কাবাসীদের সাথে যৃদ্ধে জড়িত করতে চায়। তাদেরকে 
যেতে দাও। তারা জীবিত ফিরে আসতে পারবে না। এ ধরনের উক্তি মুনাফিকদেরই হতে 
পারে। ব্যাপক অর্থের দিক দিয়ে সমস্ত কুফরী ও শিরকী বিশ্বাস এই কুধারণার অন্তভূ-ক্ত। 
অতএব, সব কাফির ও মুশরিকের জন্য এই শাস্তির সংবাদ ঘে, দুনিয়াতে ) তারা বিপর্যয়ে 


9137155315 . ১৯৫ 
তফসীরের সার-সংক্ষেপ | 


(বন্‌ আসাদ প্রমুখ গোত্রের কতক ) মরুবাসী (আপনার কাছে এসে ঈমানের দাবী 
করে। এ ব্যাপারে তারা কয়েকটি গোনাহ করে। এক. মিথ্যা ভাষণ; ক্ারণ,আন্তরিক 
বিশ্বাস ব্তিরেকেই কেবল মুখে) বলে ঃ আমরা ঈমান এনেছি। আপনি বলে দিন £ 
তোমরা ঈমান আননি এ ঈমান আন্তরিক বিশ্বাসের উপর নির্ভরশীল, তা তোমাদের 


AAA FA Dee 
মধ্যে নেই, যেমন ৩০৫০১ ৬ ৩5 বাক্যে বলা হবে ) বরং বল, (আমরা 


বিরোধিতা ত্যাগ করে ) বশ্যতা স্বীকার করেছি। ( এই বশ্যতা স্বীকার অর্থাৎ বিরোধিতা 
পরিত্যাগ শুধু বাহ্যিক আনুকুল্যের মাধ্যমেও হয়ে যায় )। এখনও ঈমান তোমাদের অন্তরে 
প্রবেশ করেনি । (কাজেই ঈমানের দাবী করো না। যদিও এ পর্যন্ত ঈমান আননি, কিন্তু এখনও) 
যদি আল্লাহ্‌ ও রসূলের (সকল বিষয়ে ) আনুগত্য স্বীকার কর (এবং আন্তরিকভাবে ঈমান 
আন ) তবে তোমাদের (ঈমান পরবতাঁ ) কর্ম শুধু অতীত কুফরের কারণে ) বিন্দুমাত্র লাঘব 
করা হবে না (বরং পুরোপরি সওয়াব দেওয়া হবে)। নিশ্চয় আল্লাহ্‌ ক্ষমতাশীল, পরম 
দয়ালু। (এখন শোন, কামিল মৃ*মিনকে, যাতে তোমরা মু'মিন হতে চাইলে তদ্র.প হও) তারাই 
পুরোপরি মুমিন যারা আল্লাহ ও রসূলের প্রতি ঈমান আনার পর (তা সারা জীবন অব্যাহত 
রাখে, অর্থাৎ কখনও ) সন্দেহ পোষণ করে না এবং আল্লাহ্‌র পথে (অর্থাৎ ধর্মের জন্য ) 
প্রাণ ও ধন-সম্পদ দ্বারা সংগ্রাম করে। (জিহাদ ইত্যাদি সবই এর অন্তর্ভুক্ত )। তারাই 
সত্যনিষ্ঠ (অর্থাৎ পুরোপুরি সত্যনিষ্ঠ । শুধু ঈমান থাকলেও সত্নিষ্ঠ হতো। কিন্তু 
তোমাদের মধ্যে কিছুই নেই ; অথচ তোমরা দাবী করছ পূর্ণ ঈমানের | সুতরাং তাদের এক 


SF ASG A سر‎ 


মন্দ কর্ম তো হচ্ছে মিথ্যা ভাষণ, যেমন আল্লাহ বলেন 1 ومن النا س سن یقول‎ 


| نت سے س و لہ 


এবং দ্বিতীয় মন্দ কর্ম এই যে, তারা ধোকা |‏ ا منا۔ ۔ و ما هم پم منهن 


“AS‏ لہ 


দেয়; যেমন আল্লাহ বলেন £ ৩৮১ আর a AE বলের 


তোমরা কি তোমাদের ধর্ম (গ্রহণ করা ) সম্পর্কে আল্লাহকে অবহিত করছ £ (অর্থাৎ 
আল্লাহ জানেন যে, তোমরা ধর্ম গ্রহণ করনি । এসব্বেও যে, তোমরা ধর্ম গ্রহণ করার দাবী 
করছ, এতে জরুরী হয়ে যায় যে, আল্লাহ্‌র জ্ঞানের বিপরীতে তোমরা আল্লাহ্‌কে একথা বলে 
. যাচ্ছ ) অথচ (এটা অসম্ভব; কেননা,) আল্লাহ জানেন যা কিছু আছে নভোমগুলে এবং যা কিছু 
আছে ভূমণ্ডলে এবং (এছাড়াও ) আল্লাহ. সর্ববিষয়ে সম্যক জাত । ( এ থেকে জানা যায় যে, 
তোমাদের ঈমান না আনার ব্যাপারে আল্লাহ্‌র জ্ঞানই নির্ভুল। তাদের তৃতীয় মন্দ কর্ম এই 
যে,) তারা মুসলমান হয়ে আপনাকে ধন্য করেছে মনে করে € এটা চরম ধূষ্টতা। ভাবখানা 
যেন এই যে, দেখুন আমরা নির্বিবাদে মুসলমান হয়ে গেছি। আর অন্যরা অনেক পেরেশান 
করে মুসলমান হয়েছে )। আপনি বলে দিন, তোমরা মুসলমান হয়ে আমাকে ধন্য করেছ 


১১৬ 4 ۳۳] মা“আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


মনে করো না। (কেননা, ধৃষ্টতা বাদ দিলেও তোমাদের মুসলমান হওয়াতে আমার কি 
উপকার হয়েছে এবং মুসলমান না হওয়াতে আমার কিক্ষতি? তোমরা সত্যবাদী হলে 
তোমাদেরই পরকালের উপকার এবং মিথ্যাবাদী হলে তোমাদেরই ইহকালের উপকার 
আছে অর্থাৎ তোমরা হত্যা, কারাবাস ইত্যাদি থেকে বেঁচে গেছ। অতএব আমাকে ধন্য 
করেছ-মনে করা নিতান্তই নিবুদ্ধিতা)। বরং আল্লাহ ঈমানের পথে পরিচালিত করে তোমা- 
দেরকে ধন্য করেছেন। যদি তোমরা (ঈমানের এই দাবীতে ) সত্যবাদী হও। (কেননা, 
ঈমান একটি বড় নিয়ামত, আল্লাহ্‌র শিক্ষা ও তওফীক ব্যতীত অজিত হয় না। এমন বড় 
নিয়ামত দান করেছেন, এটা আল্লাহ্‌র অনুগ্রহ । সুতরাং ধোকা ও ধন্য করেছ মনে করা থেকে 
বিরত হও । মনে রেখো, ) আল্লাহ্‌ নভোমগুল ও ভূমশ্ডলের সব অদৃশ্য বিষয় জানেন। 
(এই ব্যাপক জ্ঞানের কারণে ) তোমরা যা কর, আল্লাহ্‌ তাও জানেন। (এই জান অনুযায়ীই, 
তোমাদেরকে প্রতিদান দেবেন। অতএব তাঁর সামনে মিথ্যা বলার ফায়দা কি? 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


পূর্ববর্তী আয়াতসমূহে বলা হয়েছে যে, আল্লাহ্‌ তা'আলার কাছে সম্মান ও আভি- 
জাত্যের মাপকাঠি হচ্ছে পরহিযগারী। এই পরহিযগারী একটি অপ্রকাশ্য বিষয়, যা আল্লাহ্‌ 
তা“আলাই জানেন । কোন ব্যক্তির পক্ষেই পবিত্রতার দাবী করা বৈধ ময় । আলোচ্য আয়াত- 
সমূহে একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে, ঈমানের আসল ভিত্তি হচ্ছে আস্ত- 
রিক বিশ্বাস। অন্তরে বিশ্বাস না থাকলে শুধু মুখে নিজেকে মু’মিন বলা ঠিক নয়। সমগ্র 
সুরার প্রথমে নবী করীম সো)-এর হক অতঃপর পারস্পরিক হক ও সামাজিক রীতিনীতি 
বণিত হয়েছে। উপসংহারে বলা হচ্ছে যে, আন্তরিক বিশ্বাস এবং আল্লাহ ও রসুলের আনুগত্যের 
উপরই পরকালে সৎকর্ম গ্রহণীয় হওয়ার ভিত্তি ۱ 


শানে-নুযূল £$ ইমাম বগভী রে)-র বর্ণনা অনুযায়ী আয়াত অবতরণের ঘটনা এই 

যে, বনূ আসাদের কতিপয় ব্যক্তি নিদারুণ দুভিক্ষের সময় মদীনায় রসূলুল্লাহ (সা)-র 
খিদমতে উপস্থিত হয়। তারা অন্তরগতভাবে মু'মিন ছিল না। শুধু সদকা-খয়রাত 
লাভের জন্য তাদের ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেছিল । বাস্তবে মুমিন না হওয়ার কারণে 
ইসলামী বিধি-বিধান ও রঈতিনীতি সম্পর্কে তারা অজ্ঞ ও বেখবর ছিল। মদীনার পথে ঘাটে 
তারা মলমূন্র ও আবজনা ছড়িয়ে দিল এবং বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বাড়িয়ে 
দিল। তারা রসূলুল্লাহ সো)-র সামনে একে তো ঈমানের মিথ্যা দাবী করল, দ্বিতীয়ত 
তাকে ধোঁকা দিতে চাইল এবং তৃতীয়ত মুসলমান হয়ে রসূলুল্লাহ সো)-কে ধন্য করেছে বলে 
প্রকাশ করল। তারা বলল £ অন্যান্য লোক দীর্ঘকাল পর্যন্ত আপনার সাথে সংঘর্ষে লিপ্ত 

রয়েছে, অনেক যুদ্ধ করেছে, এরপর মুসলমান হয়েছে। কিন্তু আমরা কোনরপ যুদ্ধ ছাড়াই 
আপনার কাছে উপস্থিত হয়ে মুসলমান হয়েছি । কাজেই আমাদের সদিচ্ছাকে মূল্য দেওয়া 
দরকার । এটা ছিল রসূলুল্লাহ (সা)-র শানে এক প্রকার ধৃষ্টতা । কারণ, এই মুসলমান 
হওয়ার কথা প্রকাশ করার পেছনে মুসলমানদের সদকা-খয়রাত দ্বারা নিজেদের দারিদ্র্য দূর 
করা ছাড়া অন্য কোন উদ্দেশ্য ছিল না। যদি তারা বাস্তবিকই খাঁটি মুসলমান হয়ে যেত, তবে 
এতে রসূলুল্লাহ, (সা)-র নয়---স্বয়ং তাদেরই উপকার ছিল । এর পরিপ্রেক্ষিতে আলোচ্য 


সূরা হজুরাত ১৯১৭ 


আয়াতসমূহ নাযিল হয় এবং তাদের মিথ্যা দাবী ও অনুগ্রহ প্রকাশের মুখোশ উন্মোচন 
করা হয়। 


কার্ল ور کے‎ HF 


৬০) 2 জাদের অন্তরে ঈমান ছিল না, শুধু বাহ্যিক অবস্থার‏ قولوا | سلمنا 


ভিত্তিতে তারা মিথ্যা দাবী করছিল। তাই কোরআন তাদের ঈমান না থাকা এবং ঈমানের 
দাবী মিথ্যা হওয়ার কথা বর্ণনা করে বলেছে £ তোমাদের ‘ঈমান এনেছি’ বলা মিথ্যা ৷ 


তোমরা বড় জোর ৮৮৬, 1 “ইসলাম কবৃূল করেছি” বলতে পার । কেননা, ইসলামর 


শাব্দিক অর্থ বাহ্যিক কাজেকর্মে আনুগত্য করা। তারা তাদের ঈমানের দাবী সত্য 
প্রতিপন্ন করার জন্য কিছু কাজকর্ম মুসলমানদের মত করতে শুরু করেছিল। তাই আক্ষরিক 


দিক দিয়ে এক প্রকার আনুগত্য হয়ে গিয়েছিল। অতএব আভিধানিক অর্থে ৩৯০ 1 
বলা শুদ্ধ ছিল। 


ইসলাম ও ঈমানে সম্পর্ক আছে কি £ উপরের বক্তব্য থেকে জানা গেল যে, আয়াতে 
ইসলামের আভিধানিক অর্থ বোঝানো হয়েছে-_-পারিভাষিক অর্থ বোঝানো হয়নি । তাই 
আয়াত এ বিষয়ের প্রমাণ হতে পারে না যে, ইসলাম ও ঈমানের মধ্যে পারিভাষিক পার্থক্য 
আছে। - পারিভাষিক ঈমান ও পারিভাষিক ইসলাম অর্থের দিক দিয়ে আলাদা আলাদা ر‎ 
শরীয়তের পরিভাষায় অন্তরগত বিশ্বাসকে ঈমান বলা হয়, অর্থাৎ অন্তর ছারা আল্লাহ্‌র একত্ব 
ও রসূলের রিসালতকে সত্য জানা । পক্ষান্তরে বাহ্যিক কাজকর্মে আল্লাহ ও রসূলের আনু- 
গত্যকে ইসলাম বলা হয়। কিন্তু শরীয়তে অন্তরগত বিশ্বাস ততক্ষণ ধর্তব্য নয়, যতক্ষণ তার 
প্রভাব অঙ্গ-প্রত্যঙ্গের কাজকর্মে প্রতিফলিত না হয়। এর সর্বনিম্ন স্তর হচ্ছে মুখে কালিমার 
স্বীকারোক্তি করা। এমনিভাবে ইসলাম বাহ্যিক কাজকর্মের নাম হলেও শরীয়তে ততক্ষণ 
ধর্তব্য নয়, যতক্ষণ অন্তরে বিশ্বাস সৃষ্টি না হয়। অন্তরে বিশ্বাস না থাকলে সেটা হবে নিফাক' 
তথা মুনাফিকী । এভাবে ইসলাম ও ঈমান সুচনা ও শেষ প্রান্তের দিক দিয়ে আলাদা আলাদা | 
ঈমান অন্তর থেকে শুরু হয়ে বাহ্যিক কাজকর্ম পর্যন্ত পৌছে এবং ইসলাম বাহ্যিক কাজকর্ম 
থেকে শুরু হয়ে অন্তরের বিশ্বাস পর্যন্ত পৌছে। কিন্ত মূল উদ্দেশ্যের দিক দিয়ে ইসলাম ও 
ঈর্মান একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ঈমান ইসলাম ব্যতীত ধর্তব্য নয় 
এবং ইসলাম ঈমান ব্যতীত শরীয়তে গ্রহণযোগ্য নয়। শরীয়তে এটা অসম্ভব যে, এক ব্যক্তি 
মুসলিম হবে---মু’মিন হবে না এবং মু'মিন হবে-_মুসলিম হবে না। এটা পারিভাষিক 
ইসলাম ও ঈমানের বেলায়ই প্রযোজ্য । আভিধানিক অর্থের দিক দিয়ে এটা সম্ভব যে, এক | 
ব্যক্তি মুসলিম হবে---মু’মিন হবে না: যেমন মুনাফিকদের অবস্থা তাই ছিল। বাহ্যিক 


আনুগত্যের কারণে তাদেরকে মুসলিম বলা হত, কিন্তু অন্তরে ঈমান না থাকার কারণে তারা 
মু’মিন ছিল না 


10 ضحم 
و( ق 
TP‏ ۷ 57 
মস্কায় অবতীর্ণ, ৪৫, আয়াত ৩ রুকু‏ 


نے اش الین الو | 

৮৫:3৩ یدن بل فا ان جات‎ ৬১550 
ا تراپ‎ ৩19৬ 63501 ৩৩ 
41 ৬৪৫৪৩৬১০৩৪৩ bd FI 81১5 
5 یں‎ ৬৪২০০০০৯২০৫ 
TERRES ووه اا‎ 
29৫1; ? ৫ (8) 5০ বলে রুশ 
40 روّایی ونیا فا من ڪل ر روچ هم تب‎ 
EERIE لکل عب یی م و رلت امن الما ما بر‎ 
یه نلویو ن وغل برش ۱ لا طلم ويد نات‎ 

৫2১03)‏ یا به بل 6ے یک مک 


142 وصروے۔‎ N ود‎ 5) Lo 5514 واه‎ 924৫ 502 
9৮৮৮৯, 02022590501 আ্শিঠ 2৯০ 


2 ۷ 8 . 2 حم 


3৯৮5 1۳‏ تا بو کل کن ب الرس ی 
یت لک ال بل ھم لقن عرق دب 
5১49 ৪৬৪৩৮৩০১৮১০ GY _‏ 
















€% ৬৯ তে 


সূরা ক্ষাফ ১১৯ 


.. পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র 1۱ 

(১) সম্মানিত কোরআনের শপথ ; (২) বরং তারা তাদের মধ্য থেকেই একজন 
ভয় প্রদর্শনকারী আগমন করেছে দেখে বিস্ময় বোধ করে । অতঃপর কাফিররা বলে £ 
এটা আশ্চর্ষের ব্যাপার ! (৩) আমরা মরে গেলে এবং স্বৃত্তিকায় পরিণত হয়ে গেলেও কি 
পুনরুখিত হব? এ প্রত্যাবর্তন সুদৃূরপরাহত । (৪) ম্বত্তিকা তাদের কতটুকু গ্রাস করবে, 
তা আমার জানা আছে এবং আমার কাছে আছে সংরক্ষিত কিতাব । (৫) বরং তাদের 
কাছে সত্য আগমন করার পর তারা তাকে মিথ্যা বলছে। ফলে তারা সংশয়ে পতিত রয়েছে। 
(৬) তারা কি তাদের উপরস্থিত আকাশের পানে দৃষ্টিপাত করে না---আমি কিভাবে তা 
নির্মাণ করেছি এবং সুশোভিত করেছি £ তাতে কোন ছিদ্রও নেই। (৭) আমি ভূমিকে 
বিস্তৃত করেছি, তাতে পর্বতমালার বোঝা স্থাপন করেছি এবং তাতে সর্বপ্রকার নয়নাভিরাম 
উদ্ভিদ উদ্গত করেছি, (৮) প্রত্যেক অনুরাগী বান্দার জন্য জ্ঞান ও স্মরণিকাস্বরূপ । (৯) 
আমি আকাশ থেকে কল্যাণময় বৃষ্টি বর্ষণ করি এবং তদ্বারা আমি বাগান ও শস্য উদগত 
করি, যেগুলোর ফসল আহরণ করা হয় (১০) এবং লম্বমান খজর বক্ষ, যাতে আছে গুচ্ছ 
গুচ্ছ খর, (১১) বান্দাদের জীবিকাস্বরূপ এবং বৃষ্টি দ্বারা আমি ম্বত দেশকে 5 
করি । এমনিভাবে পুনর্ান ঘটবে ۱ (১২) তাদের পূর্বে মিথ্যাবাদী বলেছে নৃহের 
সম্প্রদায়, কুপবাসীরা এবং সামৃদ সম্প্রদায়, ১৩) আদ, ফিরাউন ও ল্তের সম্প্রদায়, 
(১৪) বনবাসীরা এবং তুব্বা সম্প্রদায় । প্রত্যেকেই রসূলগণকে মিথ্যা বলেছে, অতঃপর 
আমার শাস্তির যোগ্য হয়েছে । (১৫) আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি £ 
বরং তারা নতুন সৃষ্টির ব্যাপারে সন্দেহ পোষণ করছে। | | 





তফসীরের সার-সংক্ষেপ 

ক্কাফ্‌ -এর অর্থ আল্লাহ. তা'আলাই জানেন)। সম্মানিত কোরআনের শপথ (অর্থাৎ 
অন্যান্য কিতাবের চাইতে শ্রেষ্ঠ। আমি আপনাকে কিয়ামতের ভীতি প্রদর্শনের জন্য প্রেরণ 
করেছি , কিন্তু তারা মানে না;) বরং তারা এ বিষয়ে বিস্ময় বোধ করে যে, তাদের কাছে 
তাদেরই মধ্য থেকে (অর্থাৎ মানুষের মধ্য থেকে ) একজন ভয় প্রদর্শনকারী (পয়গম্বর ) 
আগমন করেছেন, (যিনি তাদেরকে কিয়ামতের ভয় প্রদর্শন করেন )। অতঃপর কাফিররা 
বলেঃ (প্রথমত ) এটা এক বিস্ময়ের ব্যাপার (যে, মানুষ পয়গম্বর হবে, দ্বিতীয়ত সে এক 
অদ্ভূত বিষয়ের দাবী করবে যে, আমরা পুনরায় জীবিত হব)। আমরা যখন মরে যাব 
এবং মৃত্তিকায় পরিণত হব, এরপরও কি পুনরুথিত হব £ এই পুনরুথান সুদূরপরাহত । 
(মোটকথা এই যে, প্রথমত সে আমাদের. মতই মানুষ । পয়গম্বরীর দাবী করার অধিকার 
তার নেই । দ্বিতীয়ত সে একটি অসম্ভব বিষয়ের দাবী করে অর্থাৎ আমরা মৃত্যুর পরও মাটি 
হয়ে যাওয়ার পর ۶۳۳۲۲5۲5 55۱ کف‎ 39115 আল্লাহ তা'আলা মৃত্যুর পর জীবিত হওয়ার 
সম্ভাব্যতা প্রমাণিত করে তাদের উক্তি খণ্ডন করছেন। এর সার-সংক্ষেপ এই যে, মৃত্যুর পর 
পুনরুখথানকে অসম্ভব মনে করার দু'টি কারণ হতে পারে। এক. যেসব বিষয়ের পুনরুগিত 
হওয়ার কথা বলা হয়েছে, সেগুলোর পুনরুথানের যোগ্যতাই না থাকা। এটা প্রত্যক্ষভাবে 


১২০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥। অষ্টম খণ্ড 


্রান্ত। কেননা, সেগুলো বর্তমানে তোমাদের সামনে জীবিত উপস্থিত আছে। জীবিত হওয়ার 
যোগ্যতাই না থাকলে বর্তমানে কিরূপে জীবিত আছে? দুই. আল্লাহ্‌ তা“আলার পুনরায় 
জীবিত করার শক্তি না থাকা, এ কারণে যে, মৃতের যেসব অংশ মৃত্তিকায় পরিণত হয়ে 
বিক্ষিপ্ত হয়ে গেছে, সেগুলো কোথায় কোথায় পড়ে আছে, তা জানা নেই। এর জওয়াবে 
আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ$ আমার জ্ঞানের অবস্থা এই যে, ) মৃত্তিকা তাদের কতটুকু গ্রাস 
করে, তা আমার জানা আছে এবং (আজ থেকেই জানি না॥ বরং আমার জ্ঞান চিরকালের | 
এমনকি, ঘটনার পূর্বেই সব বস্তুর সব অবস্থা আমি আমার চিরাগত জানের সাহায্যে এক 
কিতাবে অর্থাৎ ওহে মাহুফুষে' লিপিবদ্ধ করে দিয়েছিলাম এবং এখন পর্যন্ত ) আমার 
কাছে (সেই ) কিতাব (অর্থাৎ লওহে মাহ্ফুষ ) সংরক্ষিত আছে। তাতে এসব বিক্ষিপ্ত 
অংশের স্থান, রক্ষণ, পরিমাণ ও গুণ সবকিছু আছে। চিরাগত জ্ঞান কেউ বুঝতে না পারলে 
তার এরূপ বুঝে নেওয়া উচিত যে, যে দফতরে সবকিছু আছে, তা আল্লাহ্‌র সামনে উপস্থিত । 
কিন্তু তারা এরপর অহেতক বিস্ময় বোধ করে; শুধু বিস্ময়ই নয় ) বরং সত্য কথা 
নবুওয়ত ও পরকালে পুনরু্থান ও ) যখন তাদের কাছে পৌছে তখন তাকে মিথ্যা বলে । 
তারা এক দোদুল্যমান অবস্থায় পতিত আছে (কখনও বিস্ময় বোধ করে, কখনও মিথ্যা 
বলে। এটা ছিল মধ্যবতী' বাক্য । এরপর কুদরত বণিত হচ্ছে 8) তারা কি (আমার কুদর- 
তের কথা জানে না এবং তারা কি) উপরস্থিত আকাশের পানে দৃষ্টিপাত করে নাঃ আমি 
কিভাবে তা (সমুন্নত ও বৃহৎ) নির্মাণ করেছি এবং (তারকা দ্বারা ) সুশোভিত করেছি, তাতে 
( মজবুতির কারণে ) ফাটলও নেই (যেমন অধিকাংশ নির্মাণকাজে দীর্ঘকাল অতিবাহিত 
হওয়ার পর ফাটল দেখা দেয়। আমার এই কুদরত আকাশে )। ভুমিকে আমি বিস্তৃত 
করেছি, তাতে পর্বতমালার বোঝা স্থাপন করেছি, এবং তাতে সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ 
উদগত করেছি, যা প্রত্যেক অনুরাগী বান্দার জ্ঞান ও বোঝার উপায় (অর্থাৎ এমন বান্দার . 
জন্য, যে সৃষ্ট জগতকে এভাবে দেখে যে, এগুলো কে সৃষ্টি করেছে? এ থেকেও আমার 
কুদরত প্রকাশমান যে,) আমি আকাশ থেকে কল্যাণময় বৃষ্টি বর্ষণ করি এবং তদ্বারা আমি 
বাগান ও শস্যরাজি উদগত করি এবং লম্বমান খর্জর রক্ষ, যাতে আছে গুচ্ছ গুচ্ছ NTT 
বান্দাদের জীবিকাস্বরূপ। আমি রৃষ্টি দ্বারা মৃত দেশকে জীবিত করি। এমনিভাবে (বুঝে 
নাও যে,) মৃতদের পুনরুখান ঘটবে । (কেননা, আল্লাহ্‌র সম্তাগত কুদরতের সামনে সব- 
কিছুই সমান; বরং যে সত্তা FC TIT সৃচ্টি করতে সক্ষম, সে যে ক্ষুদ্র. বস্তু সৃষ্টি 
করতে সক্ষম হবে, তা বলাই বাহল্য। এ কারণেই এখানে নভোমণ্ডল ও ভূমণ্ডলের উল্লেখ করা 
হয়েছে। কারণ, এগুলো স্থষ্টি করা 1 +۳۴ 


নতি‏ اس کم و 


বড় কাজ। আল্লাহ বলেন ঃ 11553 وا ت وا‎ ০০] 5 অতএব এসব বড় 


বড় কাজ করতে যিনি সক্ষম, তিনি মৃতকে জীবিত করতে সক্ষম হবেন না কেন? কাজেই 
জানা গেল মৃতকে জীবিত করা অসম্ভব নয়--সম্ভবপর এবং জীবিতকারী আল্লাহ্‌র কুদরত 
অপার । এমতাবস্থায় এ ব্যাপারে বিস্ময় প্রকাশ অথবা প্রত্যাখ্যান করার কি কারণ থাকতে 
পারে। অতঃপর যারা প্রত্যাখ্যান করে, তাদেরকে সতর্ক করার জন্য অতীত সম্প্রদায়ের 
ঘটনাবলী উল্লেখ করা হয়েছে যে, তারা যেমন কিয়ামত অস্বীকার করে রসূলকে মিথ্যাবাদী 


সূরা ক্কাফ | | ১২১ 


বলে, তেমনি ) তাদের পূর্বে মিথ্যাবাদী বলেছে নূহের সম্প্রদায়, কুপবাসীরা, সাম্দ ও আদ 
সম্প্রদায়, ফিরাউন, লুতের সম্প্রদায়, বনবাসীরা এবং তৃববা সম্প্রদায়; (অর্থাৎ ) 
প্রত্যেকেই পয়গস্বরগণকে (অর্থাৎ নিজ নিজ পয়গম্রকে তওহীদ, রিসালত ও.কিয়ামতের 
ব্যাপারে ) মিথ্যাবাদী বলেছে, অতঃপর আমার শাস্তির যোগ্য হয়েছে। (তাদের সবার উপর 
আযাব এসেছে । এমনিভাবে এদের উপরও আযাব আসবে দুনিয়াতে কিংবা পরকালে। 
সতর্ক করার পর আবার পূর্বের বিষয়বস্তু ভিন্ন ভংগিতে বর্ণনা করা হচ্ছে $) আমি কি প্রথম- 
বার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি (যে পুনর্বার জীবিত করতে পারব না। অর্থাৎ একটা 
সাময়িক বাধা এরূপও হতে পারত যে, কর্মী-্রান্ত হয়ে পড়ার কারণে কাজ করতে সক্ষম 
নয়। আয়াতে বলা হয়েছে যে, আল্লাহ্‌ তা“আলা এ ধরনের দোষ জুটি থেকেও পবিত্র । তাঁর 
উপর কোন কিছুর প্রভাব পড়ে না এবং ক্লান্তি তাকে স্পর্শ করতে পারে না। কাজেই কিয়ামতে 
পুনরুজ্জীবন সম্পর্কে প্রমাণাদি পূর্ণ হয়ে গেল। যারা কিয়ামত অস্বীকার করছে, তাদের কাছে 
কোন প্রমাণ নেই )। বরং তারা নতুন ভাবে সৃষ্টির ব্যাপারে প্রেমাণ ছাড়াই ) সন্দেহ পোষণ 
করছে, (যা প্রমাণাদির আলোকে জক্ষেপযোগ্য নয় )। 


সুরা ক্কাফের বৈশিষ্ট্য $ সূরা ক্কাফে অধিকাংশ বিষয়বস্ত পরকাল, কিয়ামত, মৃতদের 
 পুনরুজ্জীবন ও হিসাব-নিকাশ সম্পর্কে বণিত হয়েছে। পূর্ববর্তী সূরা হুজুরাতের উপসংহারেও 
এমনি বিষয়বস্তু উল্লেখ ছিল। এটাই সূরাদ্বয়ের যোগসূত্র । 


৷ একটি হাদীস থেকে সূরা ক্কাফের গুরুত্ব অনুধাবন করা যায়। হাদীসে উম্মে হিশাম 
বিনতে হারিসা বলেন ঃ রসূলুল্লাহ (সা)-র গৃহের সন্নিকটেই আমার গৃহ ছিল। প্রায় দু'বছর 
পর্যন্ত আমাদের ও রসূলুল্পাহ্‌ (সা)-র রুটি পাকানোর চুল্লিও ছিল অভিন্ন। তিনি প্রতি শুক্র- 
বারে জুম'আর খোতবায় সুরা ক্কাফ তিলাওয়াত করতেন । এতেই সূরাটি আমার মুখস্থ হয়ে 
যায় ।--€ মুসলিম-কুরতুবী ) 

হযরত উমর ইবনে খাত্তাব রো) আবু ওয়াকেদ লাইসী (রা)-কে জিজ্াসা করেন £ 


یی و 


(সা) দুই ঈদের নামাযে কোন্‌ সুরা পাঠ করতেন ? তিনি বললেন £ ০২১৯1 |‏ با 


A ^A Lada eT‏ مق 
17৯01 5 ও হযরত জাবির রো) থেকে বণিত আছে‏ المجید এবং‏ السا & 


যে, রসূলুল্লাহ সো) ফজরের নামাযে অধিকাংশ সময় সূরা ক্কাফ তিলাওয়াত করতেন। 
--(সূরাটি বেশ বড় ) কিন্তু এতদসত্ত্বেও নামায হাল্কা মনে হত ।---( কুরতুবী ) রসূলুল্লাহ 
(সা) ও তাঁর তিলাওয়াতের বিশেষ প্রভাবেই বৃহত্তম এবং দীর্ঘতম নামাযও মুসল্লীদের 
কাছে হাল্কা মনে হত। 


A 


আকাশ দৃষ্টিগোচর হয় কি? وہ .]تک یر ا لی السیا ء‎ oer 


বাহ্যত জানা যায় যে, আকাশ দৃষ্টিগোচর হয়। কিন্ত একথাই সুবিদিত যে, উপরে যে নীলাভ 
১৬-_- 


১২২ ۳ তফসীরে মা"আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 
রঙ দৃষ্টিগোচর হয়, তাঁ শ্ন্যমণ্ডলের রঙ । কিন্তু আকাশের রঙও যে তাই হবে_-একথা 


অস্বীকার করার কোন প্রমাণ নেই । এ ছাড়া আয়াতে نظر‎ শব্দের অর্থ চর্মচক্ষে দেখা না 
হয়ে অন্তর চক্ষে দেখা অর্থাৎ চিন্তাভাবনা করাও হতে পারে । -_-( বয়ানুল-কোরআন ) 


মৃত্যুর পর পুনরুথান সম্পর্কিত একটি বহুল উত্থাপিত প্রশ্নের জওয়াব £ 


ASA و‎ A “A 3 In س‎ পা AA ALA তি 


০১১ ০০০১৩ ৩৬ ১১ কাফির ও মুশরিকরা কিয়্ামতে মৃতদের পুন-‏ منهم 


রুজ্জীবন অস্বীকার করে। তাদের সর্বরহৎ প্রমাণ এই বিস্ময় যে, মৃত্যুর পর মানুষের 
দেহের অধিকাংশ অংশ মুত্তিকায় পরিণত হয়ে দিকবিদিক বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ে । পানি 
ও বায়ু মানবদেহের প্রতিটি কণাকে কোথা থেকে কোথায় পৌছে দেয়। কিয়ামতে পুনরু- 
জীবন দান করার জন্য এই বিক্ষিপ্ত কণাসমূহের অবস্থানস্থল জানা এবং প্রত্যেকটি কণাকে 
আলাদাভাবে একত্র করার সাধ্য কার আছে? কোরআন পাকের ভাষায় এই প্রশ্নের জওয়াব 
এই যে, মানুষ তার সসীম জ্ঞানের মাপকাঠিতে আল্লাহ্‌ তা'আলার অসীম জ্ঞানকে পরিমাপ 
করার কারণেই এই ADO পতিত হয়। আল্লাহ্‌ তা'আলার জ্ঞান এতই বিস্তৃত ও 
সুদূরপ্রসারী যে, মৃত্যুর পর মানবদেহের প্রতিটি অংশ তাঁর দুষ্টিতে উপস্থিত থাকে । তিনি 
জানেন মৃতের কোন্‌ কোন্‌ অংশ মৃত্তিকা গ্রাস করেছে। মানবদেহের কিছু অস্থি আল্লাহ্‌ 
তা'আলা এমন তৈরী করেছেন যে, এগুলোকে মৃত্তিকা গ্রাস করতে পারে না। অবশিষ্ট যেসব 
অংশ মৃত্তিকায় পরিণত হয়ে বিভিন্ন স্থানে পৌছে যায়, সেগুলো সবই আল্লাহ্র দৃষ্টিতে থাকে। 
তিনি যখন ইচ্ছা করবেন, সবগুলোকে এক জায়গায় একত্র করবেন । সামান্য চিন্তা করলে 
বোঝা যাবে যে, এখন প্রত্যেক মানুষের দেহ যেসব উপাদান দ্বারা গঠিত, তাতেও সারা বিশ্বের 
বিভিন্ন অঞ্চলের উপাদান সন্নিবেশিত রয়েছে; কোনটি খাদ্যের আকারে এবং কোনটি ওষ- 
ধের আকারে সন্নিবেশিত হয়ে বর্তমান মানবদেহ গঠিত হয়েছে। এমতাবস্থায় পুনর্বার এসব 
_ উপাদানকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার পর আবার এক জায়গায় একত্র করা আল্লাহ্‌র পক্ষে কঠিন 
হবে কি? মৃত্যুর পর এবং স্বত্তিকায় পরিণত হওয়ার পর আল্লাহ্‌ তা'আলা মানবদেহের 
এসব উপাদান সম্বন্ধে জাত আছেন, শুধু তাই নয়, বরং মানব সৃষ্টির পূর্বেই তার জীবনের 
প্রতিটি মুহ্র্ত, প্রতিটি পরিবর্তন এবং মৃত্যু পরবর্তী প্রতিটি অবস্থা আল্লাহ্‌ তা'আলার কাছে 
'লওহে-মাহফ্ষে' লিখিত আকারে বিদ্যমান আছে । 

অতএব, এমন 6, সববদ্রষ্টা ও সর্বশক্তিমান আল্লাহ্‌ সম্পর্কে উপরোক্ত বিস্ময় 


তা‏ سر و এটি‏ رس مر و 


وہ پ 6 


প্রকাশ করা স্বয়ং বিস্ময়কর ব্যাপার বটে। ১3 1 ০৯৩ ৮০ আয়াতের এই 
তফসীর হযরত ইবনে আব্বাস (রো), মুজাহিদ রে) ও অধিকাংশ তফসীরবিদ থেকে বণিত 
আছে رت‎ 


A ^” A 


(১ শব্দের অর্থ মিশ্র, যাতে বিভিন্ন প্রকার‏ سم اہر 


সূরা ক্কাফ ১২৩ 


বস্তুর মিশ্রণ থাকে এবং যার প্রকৃত স্বরূপ অনুধাবন করা সম্ভব হয় না। এরূপ বস্ত সাধারণত 
ফাসিদ ও দূষিত হয়ে থাকে । এ কারণেই হযরত আবু হুরায়রা রো) ৫ শব্দের অনু- 


বাদ করেছেন ফাসিদ ও দুষ্ট । যাহ্হাক, কাতাদাহ, হাসান বসরী (র) প্রমুখ এর অনুবাদ 
করেছেন মিশ্র ও জটিল। উদ্দেশ্য এই যে, কাফিররা নবুয়ত অস্বীকার করার ব্যাপারেও 
এক কথার উপর অটল থাকে না। রসূলকে কখনও যাদুকর, কখনও কবি, কখনও অতি- 
ন্দ্রিয়বাদী এবং কখনও জ্যোতিষী বলে। তাদের কথাবার্তা 5 মিশ্র ও দুষ্ট অতএব, 
কোন্‌ কথার জওয়াব দেওয়া যায়। 


এরপর নভোমগুল, ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী বিশালকায় বস্তুসমূহ সৃষ্টির 
মাধ্যমে আল্লাহ্‌ তা'আলার সর্বময় শক্তি বিধৃত করা হয়েছে। নভোমণ্ডল সম্পর্কে বলা 


A IIA 


হয়েছে سید جمخرج ۰۲۵ فروج-وما لها م خررج ؛‎ ۲ ٩ 


ফাটল। উদ্দেশ্য এই যে, আলাহ ভাণ্াজা আকাশের এই বিশারফার গোলক হুসি ফারেছেন। 
এটি মানুষের হাতে নিমিত হলে এতে হাজারো জোড়াতালি ও ফাটলের চিহ্ন পরিদৃষ্ট হত । 
কিন্তু তোমরা আকাশের দিকে চেয়ে দেখ, এতে না কোন তালি আছে এবং না কোথাও ভগ্নাংশ 
বা সেলাইয়ের চিহ আছে। আকাশগান্রে নিমিত দরজা এর পরিপন্থী নয়। কারণ, দরজাকে 
ফাটল বলা হয় না। 


Ad س و‎ A I, A سے‎ ٦ 


ee কাফিরদের রিসালত ও‏ سکن بت قبلهم قوم نوج 


বণিত হয়েছিল। এটা যে রসূলুল্লাহ (সা)-র জন্য মর্মপীড়ার‏ سیت 
কারণ ছিল, তা বলাই বাহুল্য। এই আয়াতে আল্লাহ্‌ তা“আলা তাঁর সান্ত্বনার জন্য অতীত‏ 
যুগের পয়গম্বর ও তাঁদের উম্মতের অবস্থা বর্ণনা করে বলেছেন $ প্রত্যেক পয়গম্বরের সাথেই‏ 
কাফিররা পীড়াদায়ক আচরণ করেছে। এটা পয়গম্বরগণের চিরন্তন প্রাপ্য। এতে আপনি .‏ 
মনক্ষুপ্ন হবেন না। নূহ. আ)-এর সম্প্রদায়ের কাহিনী কোরআনে বারবার বণিত হয়েছে।‏ 
তিনি সাড়ে নয় শ বছর পর্যন্ত তাদের হিদায়তের জন্য প্রচেষ্টা চালান। কিন্ত তারা শুধুর্তাকে‏ 

প্রত্যাখ্যানই করেনি ॥ 00 780 ا‎ 


مم م و 


জরে ব্যহত‏ بای بت এল‏ رس £ ০৩০৮০] কারা?‏ الرس 


হয়। اد‎ অর্থে ইউ, পাথর ইত্যাদি দ্বারা পাক্কা করা হয় না এরূপ কাচাকুপকে رس‎ 


চি পাতা‏ نا سی 


বলা হয়। -./*)31 এ ৮৮০1 বলে আযাবের পর সামৃদ গোত্রের অবশিষ্ট লোকদেরকে 


বোঝানো হয়। যাহহাক রে) প্রমুখ তফসীরকারের ভাষ্য অনুযায়ী তাদের কাহিনী এই 
যে, সালেহ. (আ)-এর সম্প্রদায়ের উপর যখন আযাব নাযিল হয়, তখন তাদের মধ্য থেকে চার 
হাজার ঈমানদার ব্যক্তি এই আযাব থেকে নিরাপদ থাকে । আযাবের পর তারা এই স্থান 


১২৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


ত্যাগ করে হাযরামাউতে বসতি স্থাপন করে । হযরত সালেহ, (আ)-ও তাদের সাথে ছিলেন। 
তারা একটি কূপের আশেপাশে বসবাস করতে থাকে । অতঃপর হযরত সালেহ্‌ (আ) মৃত্যু 
মুখে পতিত হন। এ কারণেই এই স্থানের নাম ৬১ 5০ }"4> ( হাযারা-মাউত অর্থাৎ মৃত্যু 
হাযির হল ) হয়ে যায় । তারা এখানেই থেকে যায় এবং পরবতাঁকালে তাদের বংশধরদের 
মধ্যে মৃতিপৃজার প্রচলন হয়। তাদের হিদায়তের জন্য আল্লাহ্‌ তা'আলা একজন পয়গম্বর 
প্রেরণ করেন । তারা তাঁকে হত্যা করে। ফলে আযাবে পতিত হয় এবং তাদের জীবিকার 
প্রধান অবলম্বন কুপটি অকেজো হয়ে যায় ও দালান-কোঠা শমশানে পরিণত হয়। কোরআনের ) 


ATS পাড়ে زج ٭‎ 
۰ 


নিশেনাক্ত আয়াতে একথাই উল্লিখিত হয়েছে ঃ ১৮ ১৩ و بثر معطلة‎ অর্থাৎ 


তাদের অক্ষেজো কুয়া এবং মজবুত জনশূন্য পারা এনা িক্ষা গ্রহণের জন্য 20 ۱ 


১৭) __হযরত সালেহ আ)-এর উশ্মত। তাদের কাহিনী কোরআনে বারবার 
উল্লিখিত হয়েছে। | | 
১ ৮ বিশাল বপু এবং শক্তি ও বীরত্বে আদ জাতি প্রবাদ বাক্যের ন্যায় খ্যাত ছিল। 


হযরত হদ আ) তাদের প্রতি প্রেরিত হন। তারা নাফরমানী করে এবং তার উপর নির্যাতন 
চালায়। অবশেষে ঝন্ঝার আযাবে সব ফানা হয়ে যায়। 


1-_হযরত লূত আ)-এর সম্প্রদায় । তাদের কাহিনী পূর্বে‏ خو آن لو ط 


কয়েকবার বণিত হয়েছে। ٣ 
پکڭ‎ 81 ২১০ 1_ঘন জঙ্গল ও বনকে ১৯) 1 বলা হয়। তারা এরূপ জায়- 


গাতেই বসবাস করত । হযরত শোয়ায়েব (আট) তাদের প্রতি প্রেরিত হয়েছিলেন । তারা 
অবাধ্যতা করে এবং আযাবে পতিত হয়ে নাস্তানাবৃদ হয়ে যায়। 


ইয়ামনের জনৈক সম্রাটের উপাধি ছিল তুব্বা। সপ্তম খণ্ডের‏ تو م تبع 
সুরা দোখানে এ সম্পর্কে প্রয়োজনীয় আলোচনা করা হয়েছে।‏ _ 


س0902 بي عن ھی الف ری 
الال 5 5৮94৩ ৬৪‏ ول لا لدب 9১৪৫9‏ 
রা ০5‏ 52 بالق د د كت لے ما کت ونه ৪১১৫‏ 


১০5%। এ ৫৩১১৮ ১73) ۹ 14‏ © وج 0১৮৯ ৫6৩2‏ یگ کے کر 












সূরা 5 | ১২৫ 


লী পর ঠা ৫৫ 4 کو 22 و 2 4 مم ظ و‎ ঠে 5 وہ‎ 
w e 9 ۵ 9 9 8 
20085 50৬৫৩ 85 এ 9 এনএ 
2০৮ দা ا و ہے کر ےک ےم کر ییم‎ 
১2০22) ৪6৫০৮৮৪০৬৩৫ 2 তি ৬৪ 


ي> س ده 





পপ 


৪৩) & SICA Gh AOL GSN Oia 
A গে ৫৫১৫৫ ৮৫৫ 45522 E 
۱ ۳ وا ی یم یلد و ےر‎ ৫১2৫ ৩৭ 2 
٠ ما دل الول لی رکا کا فا راید‎ 


ہت هه 2 





(১৬) আমি মানব সৃষ্টি করেছি এবং তার মন নিভৃতে যে কুচিস্তা করে, সে 5 
আমি অবগত আছি । আমি তার গ্রীবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবতাঁ। (১৭) 
যখন দুই ফেরেশতা ডানে ও বামে বঙ্গে তার আমল গ্রহণ করে। (১৮) সে ষে কথাই উচ্চারণ 
করে, তাই গ্রহণ করার জন্য তার কাছে সদাপ্রন্তত প্রহরী রয়েছে। (১৯) 375755011 নিশ্চিতই 
আসবে । এ থেকেই তুমি টালবাহানা করতে । (২০) এবং শিঙ্গায় হফুঁৎকার দেওয়া 
হবে। এটা হবে ভয় প্রদর্শনের দিন। (২১) প্রত্যেক ব্যক্তি আগমন করবে; তার সাথে 
থাকবে চালক ও কর্মের সাক্ষী। (২২) তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে। এখন 
তোমার কাছ থেকে খবনিকা সরিয়ে দিয়েছি। ফলে আজ তোমার দুষ্টি সৃতীন্ষ । 
(২৩) তার সঙ্গী ফেরেশতা বলবে £ আমার কাছে যে আমলনামা ছিল, তা এই । (২৪) : 
তোমরা উভয়েই নিক্ষেপ কর জাহান্নামে প্রত্যেক WFO বিরুদ্ধবাদীকে, (২৫) যে বাধা 
দিত মঙ্গলজনক কাজে, সীমালংঘনকারী, সন্দেহ পৌষণকারীকে । (২৬) ঘে ব্যক্তি আল্লা- 
হর সাথে অন্য উপাস্য গ্রহণ করত, তাকে তোমরা কঠিন শাস্তিতে নিক্ষেপ কর। (২৭) 
তার সঙ্গী শয়তান বলবে £ হে আমাদের পালনকর্তা, আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করিনি । 
বস্তুত সে নিজেই ছিল সূদূর পথভ্রান্তিতে লিপ্ত । (২৮) আল্লাহ্‌ বলবেন £ আমার সামনে 
বাকবিতগ্া করো না। আমি তো পূর্বেই তোমাদেরকে আযাব দ্বারা ভয় প্রদর্শন করেছিলাম । _ 
(২৯) আমার কাছে কথা রদবদল হয় না এবং আমি বান্দাদের প্রতি জুলুমকারী নই। 


তফসীরের সার-সংক্ষেপ 
"(উপরে কিয়ামতের দিন মৃতদের জীবিত হওয়ার সম্ভাব্যতা প্রমাণিত হয়েছে । অতঃপর 
তার বাস্তবতা বর্ণনা করা হচ্ছে। বাস্তবতা পূর্ণজঞান ও পূর্ণশক্তির উপর নির্ভরশীল । তাই 


“৯২৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


প্রথমে এ কথাই বলা হচ্ছে £ ) আমি মানুষকে সৃম্টি করেছি। (এটা শক্তির প্রকুষ্ট প্রমাণ ) 
. তার মনে যেসব কুচিস্তা জাগরিত হয়, আমি তা- (ও ) জানি । (অতএব যেসব ক্রিয়াকর্ম তার 
হস্ত, পদ ও জিহ্বা দ্বারা সংঘটিত হয়, তা আরও উত্তমরূপে জানি, বরং আমি তার হাল 
অবস্থা এত জানি যে, যা সে নিজেও জানে না। সুতরাং জানার দিক দিয়ে) আমি তার 
গ্রীবাস্থিত ধমনীর চাইতেও অধিক নিকটবর্তী । (AF ধমনী কর্তন করা হলে মানুষ মারা 
যায়। মানুষের সাধারণ অভ্যাসে জানোয়ারের আত্মা বের করার জন্য শ্রীবা কর্তনেরই পদ্ধতি 
প্রচলিত আছে; তাই এভাবে ব্যক্ত করা হয়েছে। আয়াতে কলিজা থেকে উদ্ভূত এবং হৃৎপিণ্ড 
থেকে উদ্ভূত __উভয় প্রকার ধমনী বোঝানো যেতে পারে। তবে হৃৎপিণ্ড থেকে উদ্ভূত 
ধমনী বোঝানোই অধিক সঙ্গত । কেননা, এই প্রকার ধমনীতে আত্মা সতেজ ও রক্ত নিস্তেজ 
থাকে। কলিজা থেকে উদ্ভূত ধমনীর অবস্থা এর বিপরীত। যার মধ্যে আত্মার প্রভাব বেশী, 


এখানে সেই ধমনী বোঝানোই উপযুক্ত । সুরা হান্কায় হৃৎপিণ্ডের ধমনী অর্থে و نهن‎ 
শব্দের ব্যবহার এর সমর্থন করে । আলোচ্য আয়াতে ১৯) ১ শব্দ ব্যবহৃত হলেও এর 


আভিধানিক অর্থের মধ্যে উভয় প্রকার ধমনী দাখিল আছে। সুতরাং উদ্দেশ্য এই যে, আমি 
জানার দিক দিয়ে তার আত্মা ও মনের চাইতেও অধিক নিকটবর্তী । অর্থাৎ মানুষ নিজের 
হাল-অবস্থা যেমন জানে, আমি তার হাল-অবস্থা তার চাইতেও বেশী জানি। সেমতে মানুষ 
তার অনেক অবস্থা জানে না। যা জানে, তা-ও অনেক সময় ভূলে যায়। আল্লাহ্‌ তা'আলার 
সত্তায় এর অবকাশ নেই। যে জ্ঞান সর্বাবস্থায় হয়, তা এক অবস্থার জ্ঞানের চাইতে নিশ্চিতই 
বেশী হবে। সুতরাং আল্লাহ্‌র জ্ঞান যে মানুষের সব অবস্থার সাথে সম্পৃক্ত, তা প্রমাণিত হয়ে . 
গেল। অতঃপর একে আরও জোরদার করার জন্য বলা হয়েছে যে, মানুষের ব্রিয়াকর্ম ও অবস্থা 
কেবল আল্লাহ্‌র জ্ঞানেই সংরক্ষিত নয়; বরং বাহ্যিক তর্কের মুখ বন্ধ করার জন্য সেইসব 
ক্রিয়াকর্ম ফেরেশতাদের মাধ্যমে লিখিয়েও সংরক্ষিত করা হয়েছে । ইরশাদ হচ্ছে 8) যখন 
দুইজন গ্রহণকারী ফেরেশতা ডানে ও বামে বসে (মানুষের ক্রিয়াকর্ম ) গ্রহণ করে (এবং 


we ASI AT و ور ۔ہ‎ 5 
۰۰ 


প্রত্যেক আমল লিপিবদ্ধ করে, যেমন আল্লাহ, বলেন £ ان رسلنا پتتبون‎ 


95 سر سیر Sg পা টি‏ ړل ړس س مس A JIA‏ حم 
৬৬৪ $ 8৬ ৬‏ 


আরও বলেন ঃ ৩১:০০ pS Le ৮৩০৪ ৩৪৩17 খর‏ ما تمکرو ن 


সব কাজকর্মের মধ্যে কথাবার্তা সর্বাধিক হালকা । কিন্তু এর অবস্থা এই যে) সে যে কথাই 
উচ্চারণ করে, তা গ্রহণ করার জন্য তার কাছেই সদাপ্রস্তত প্রহরী আছে। (নেক কথা হলে 
ডান দিকের ফেরেশতা এবং অসৎ কথা হলে বাম দিকের ফেরেশতা তা লিপিবদ্ধ করে। 
মুখে উচ্চারিত এক একটি বাক্যই যখন সংরক্ষিত ও লিখিত আছে, তখন অন্যান্য ক্রিয়াকর্ম 
সংরক্ষিত হবে না কেন? পরক্কালীন জীবন ও ক্রিয়াকর্মের প্রতিদান ও শাস্তির ভূমিকা হচ্ছে 
স্তত্যু। তাই মানুষকে সতর্ক করার জন্য মৃত্যু সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। কেননা, 
মৃত্য থেকে উদাসীনতার ফলস্বরূপ কিয়ামত অস্বীকার করা হয় । ইরশাদ হচ্ছে-_হশিয়ার 
হয়ে যাও)। মৃত্যু-যন্ত্রণা নিশ্চিতই (নিকটে ) এসে গেছে (অর্থাৎ প্রত্যেকের মুত্যু নিকটবর্তী )। 


সূরা স্বাফ ১২৭ 


* এ থেকেই টালবাহানা (ও পলায়ন ) করতে ( মৃত্যু থেকে পলায়নী মনোর্বত্তি সৎ-অসৎ সবার 
মধ্যে একই রূপ বিদ্যমান । কাফির ও পাপাচারী ব্যক্তির সংসারাসক্তির কারণে মৃত্য থেকে 
পলায়ন আরও সুস্পষ্ট। আল্লাহ্‌র সাথে সাক্ষাতের আগ্রহাতিশয্যে কোন বিশেষ বান্দার কাছে 
যদি মৃত্য আনন্দদায়ক ও কাম্য হয়, তবে তা এর পরিপন্থী নয়। কেননা, এটা মানুষের স্বাভাবিক 
অভ্যাসের উধ্র্বে। এই ভূমিকা অর্থাৎ মৃত্যুর আলোচনার পর এখন আসল উদ্দেশ্য কিয়ামতের 
বাস্তবতা বণিত হচ্ছে । অর্থাৎ কিয়ামতের দিন পুনর্বার ) শিঙ্গায় ফু*ৎকার দেওয়া হবে 
(এতে সবাই জীবিত হয়ে যাবে )। এটা হবে শাস্তির দিন। (মানুষকে এর ভয় প্রদর্শন করা 
হত। অতপর কিয়ামতের ভয়াবহ ঘটনাবলী ও অবস্থা বর্ণনা করা হচ্ছে ) প্রত্যেক ব্যক্তি 
এভাবে (কিয়ামতের ময়দানে ) আগমন করবে যে, তার সাথে (দু'জন ফেরেশতা ) থাকবে 
(তাদের একজন ) চালক ও (অপরজন তার ক্রিয়াকর্মের ) সাক্ষী । [ এক হাদীসে আছে এই 
চালক ও সাক্ষী সেই ফেরেশতাদ্য়ই হবে, যারা জীবদ্দশায় মানুষের ডানে ও বামে বসে ক্রিয়া- 
কর্ম লিপিবদ্ধ করত । (দুররে মনসুর ) যদি এই হাদীস হাদীসবিদদের শর্তানুযায়ী প্রহণ- 
যোগ্য না হয়, তবে অন্য দু'জন ফেরেশতা হওয়ার সম্ভাবনা আছে। যেমন কেউ কেউ একথা ٭"‎ 
বলেন। তারা কিয়ামতের ময়দানে পৌঁছার পর তাদের মধ্যে যে কাফির হবে, তাকে বলা 
হবেঃ] তুমি তো এই দিন সম্পর্কে বেখবর ছিলে (অর্থাৎ একে স্বীকার করতে না) এখন 
আমি তোমার সম্মুখ থেকে (অস্বীকার ও উদাসীনতার ) যবনিকা সরিয়ে দিয়েছি। ( এবং 
কিয়ামত চাক্ষুষ দেখিয়ে দিয়েছি)। ফলে আজ তোমার দৃষ্টি EF | (অনুভূতির পথে 
কোন বাধা নেই। দুনিয়াতেও যদি তুমি বাধা অপসারণ করে দিতে, তবে আজ তোমার 
সুদিন হত। অতঃপর ) তার সঙ্গী (কর্ম লিপিবদ্ধকারী ) ফেরেশতা [ আমলনামা উপস্থিত 
করে বলবে ঃ আমার কাছে যে আমলনামা ছিল, তা এই---(দুররে মনস্র) সেমতে আমল- 
নামা অনুযায়ী কাফিরদের সম্পর্কে উপরোক্ত দু'জন ফেরেশতাকে আদেশ করা হবে ৪ 1 
তোমরা এমন প্রত্যেক ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ কর, যে কুফর করে, (সত্যের প্রতি) 
ওদ্ধত্য পোষণ করে, সৎ কাজে বাধার্দান করে এবং (দাসত্বের ) সীমালংঘন করে ও (ধর্মের 
ব্যাপারে ) সন্দেহ সৃন্টি করে। সে আল্লাহ্‌র সাথে অন্য উপাস্য গ্রহণ করে, তাকে তোমরা 
কঠিন শান্তিতে নিক্ষেপ কর। (কাফিররা যখন জানতে পারবে যে, এখন তারা চিরস্থায়ী 
দুর্ভোগে পতিত হবে, তখন আত্মরক্ষার্থে তারা পথন্্ষ্টকারীদেরকে অভিযোগ করে বলবে ঃ 
আমাদের কোন দোষ নেই। আমাদেরকে অন্যরা পথগ্র্ট করেছে। যেহেতু শয়তান পথ- 
 ভ্রস্টকারীদের মধ্যে দাখিল ছিল, তাই বলা হয়েছে ঃ) তার সঙ্গী শয়তান বলবে £ হে 
আমাদের পালনকর্তা, আমি তাকে শক্তি প্রয়োগের মাধ্যমে পথভ্রষ্ট করিনি (যেমন তার 

অভিযোগ থেকে বোঝা যায় ) কিন্তু আসল ব্যাপার এই যে) সে নিজেই ) 75513 ( 57 
_ পথন্রষ্টতায় লিপ্ত ছিল (আমিও অপহরণ করেছি, কিন্তু এতে জোর-জবর ছিল না। তাই 
তার পথভ্রস্টতার প্রভাব আমার উপর পতিত হওয়া উচিত নয়)। ইরশাদ হবেঃ আমার 
সামনে বাকবিতগ্ডা করো না (এটা নিস্ফল )। আমি তো পূর্বেই তোমাদের কাছে শাস্তির 
খবর প্রেরণ করেছিলাম (যে, যে ব্যক্তি কুফর করবে স্বেচ্ছায় অথবা অপরের প্ররোচনায় ٠ 
এবং যে কুফরের আদেশ করবে স্বেচ্ছায় অথবা অপরের উস্কানিতে, তাদের সবাইকে আমি 
স্তরের পার্থক্যসহ জাহান্নামের শাস্তি দেব। অতএব) আমার কাছে উপরোক্ত শাস্তির বিধান) 


১২৮ তফসীরে মা"আরেফুল-কোরআন ॥। অল্টম খণ্ড 


রদবদল হবে না (বরং তোমরা সবাই জাহান্নামে নিক্ষিপ্ত হবে) এবং আমি (এ ব্যাপারে ) 
বান্দাদের প্রতি জুলুমকারী নই। (বরং বান্দারা নিজেরাই এমন অপকর্ম করে আজ তার শাস্তি 
ভোগ করছে )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


যারা হাশর ও নশর অস্বীকার করত এবং মৃতদের জীবিত হওয়াকে অবিশ্বাস্য 57 
বহির্ভূত বলত, পূর্ববর্তী আয়াতসমূহে তাদের সন্দেহ এভাবে নিরসন করা হয়েছিল যে, 
তোমরা আল্লাহ্‌ তা'আলার জ্ঞানকে নিজেদের জ্ঞানের মাপকাঠিতে পরিমাপ করে রেখেছ। 
তাই এই খটকা দেখা দিয়েছে যে, মৃতের দেহ-উপাদান স্ৃত্তিকায় পরিণত হয়ে বিশ্বে ছড়িয়ে 
পড়ার পর এগুলোকে কিভাবে একক্স করা সম্ভব হবে £ কিন্তু আল্লাহ্‌ তা'আলা বলছেন £ 
স্ষ্টিজগতের প্রতিটি অণু-পরমাণু আমার ক্তানের আওতায় রয়েছে । এগুলোকে যখন ইচ্ছা 
একর করে দেওয়া আমার জন্য মোটেই কঠিন নয়। আলোচ্য 5 আল্লাহ্‌র 
জ্ঞানের-বিস্তৃতি ও সর্বব্যাপকতা বণিত হয়েছে। বলা হয়েছে ঃ মানুষের বিক্ষিপ্ত দেহ" 
উপাদান সম্পর্কে জ্ঞানী হওয়ার চাইতে বড় বিষয় এই যে, আমি প্রত্যেক মানুষের মনের 
নিভে জাগরিত কল্পনাসম্হকেও সর্বদা ও সর্বাবস্থায় জানি। দ্বিতীয় আয়াতে এর কারণ 
বর্ণনা করা হয়েছে যে, আমি গ্রীবাস্থিত ধমনী অপেক্ষাও মানুষের অধিক নিকটবর্তী । 
থে ধমনীর উপর মানুষের জীবন নির্ভরশীল, তাও তার এতটুকু নিকটবর্তী নয়, যতটুকু আমি 
নিকটবর্তী । তাই তার হাল-অবস্থা স্বয়ং তার চাইতে আমি বেশী জানি। 

আল্লাহ্‌ শ্রীবান্থিত ধমনীর চাইতেও অধিক নিকটবতী-_-একথার তাৎপর্য £ 


۸ ۵ 7 مرس و سم 


০১15 1০০০ অধিকাংশ তফসীরবিদের মতে এই আয়াতে‏ الله من حبل الور ید 
জানগত নৈকট্য বোঝানো হয়েছে, স্থানগত নৈকট্য উদ্দেশ্য নয় ।‏ 

আরবী ভাষায় ১১১১ শন্দের অর্থ প্রত্যেক প্রাণীর সেই সমস্ত শিরা-উপশিরা 
যেগুলো দিয়ে সারা দেহে রক্ত সঞ্চালিত হয় । চিকিৎসাশাস্ত্রে এ জাতীয় শিরা-উপশিরাকে 
দুই ভাগে বিভক্ত করা হয়। এক. যা কলিজা থেকে উদ্ভূত হয়ে সারা দেহে খাঁটি রত 
পৌছে দেয়। চিকিৎসাশাস্তরে. এই প্রকার শিরাকেই ১) 2 বলা হয়। দুই. যা হৃৎপিণ্ড 
থেকে উদ্ভূত হয়ে রক্তের সুক্ষ বাষ্প সারা দেহে ছড়িয়ে দেয়। চিকিৎসাশাস্ত্রে রক্তের 
এই সুক্ষ বাঙ্পকে রূহ বলা হয়। প্রথম প্রকার শিরা মোটা এবং দ্বিতীয় প্রকার শিরা 
BB ۱ | 


আলোচ্য আগ্লাতে চিকিৎসাশাস্ত্রের পরিভাষা অনুযায়ী ১৯ ১ শব্দটি কলিজা থেকে 
উত্তত শিরার অর্থে নেওয়াই জরুরী নয়। বরং হাৎপিশু থেকে উদ্ভূত ধমনীকেও আভি- 


گت 


ধানিক দিক দিয়ে £১2 বলা যায়। কেননা, এতেও এক প্রকার TER সঞ্চালিত হয়। 


এ স্থলে আয়াতের উদ্দেশ্য মানুমের হাদয়গত অবস্থা ও চিন্তাধারা অবগত হওয়া। তাই 
এ অর্থই অধিক উপযুক্ত । মোটকথা, উল্লিখিত দুই অর্থের মধ্যে যে কোন অর্থই নেওয়া 


IT FIR ۳ ১২৯ 


হোক সর্বাবস্থায় প্রাণীর জীবন এর উপর নির্ভরশীল। এসব শিরা কেটে দিলে প্রাণীর 
আত্মা বের হয়ে যায়। অতএব সারকথা এই দীড়াল যে, ঘষে ধমনীর উপর মানবজীবন 
নির্ভরশীল, আমি সে ধমনীর চাইতেও অধিক তার নিকটবর্তী অর্থাৎ তার সবকিছুই 
আমি জানি। 


সুফী বৃযূর্গগণের মতে আয়াতে কেবল জ্তানগত নৈকট্যই উদ্দেশ্য নয় ; বরং এখানে 
বিশেষ এক ধরনের সংলগ্নতা বোঝানো হয়েছে, যার স্বরূপ ও গুণাগুণ তো কারও জানা 
নেই, কিন্তু এই সংলগ্রতার অস্তিত্ব অবশ্যই বিদ্যমান আছে। কোরআন পাকের একা- 
ধিক আয়াত এবং অনেক সহীহ হাদীস এ তথ্যের সাক্ষ্য দেয়। আল্লাহ্‌ তা'আলা বলেন 1 


LA وړ ظط ار‎ তা 
446 مو‎ 


৩১75 15 ১৩৮০ 1 অর্থাৎ সিজদা কর এবং আমার নৈকট্যশীল হয়ে যাও। হিজ- 


۱ سے ق سے س سے‎ 
রতের ঘটনায় রসূলুল্লাহ্‌ সো) হযরত আবু বকর রো)-কে বলেছিলেন ঃ 14০০ الله‎ 


অর্থাৎ আল্লাহ্‌ আমাদের সঙ্গে আছেন। হযরত মুসা আ) বনী ইসরাঈলকে বলেছিলেন ঃ 


AW রা শা نچ‎ 


অর্থাৎ আমার পালনকর্তা আমার সঙ্গে আছেন। হাদীসে আছে,‏ آن معی ربی 


মানুষ আল্লাহ্‌ তা'আলার সর্বাধিক নিকটবর্তী তখন হয়, যখন সে সিজদায় থাকে। 
হাদীসে আরও আছে, আল্লাহ্‌ বলেনঃ আমার বান্দা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য 
অজন করে। 


ইবাদতের মাধ্যমে এবং মানুষের নিজের কর্ম ফলস্বরূপ অজিত এই নৈকট্য বিশেষ- 
ভাবে মুমিনের জন্য নিদিষ্ট । এরূপ মূ’মিন “আল্লাহ্‌র ওলী” বলে অভিহিত হন। এই 
নৈকট্য সেই নৈকট্য নয়, যা প্রত্যেক মুর্গমন ও কাফিরের প্রাণের সাথে আল্লাহ্‌ তা'আলার 
সমভাবে রয়েছে। মোটকথা, উল্লিখিত আয়াত ও হাদীস সাক্ষ্য দেয় যে, শ্রম্টা ও মালিক 
আল্লাহ্‌ তা'আলার সাথে মানুষের এক বিশেষ প্রকার সংলগ্রতা আছে, যদিও আমরা এর 
স্বরূপ ও গুণাগুণ উপলব্ধি করতে সক্ষম নই । মওলানা রামী রে) তাই বলেন £ 


اتمال بی متال وب قهاس - هست ره الناس را با جان ناس 
অর্থাৎ মানবাত্মার সাথে তার পালনকর্তার এমন একটা গভীর নৈকট্য বিদ্যমান,‏ 
যার কোন স্বরূপ বা তুলনা বর্ণনা করা যায় না।‏ 


এই নৈকট্য ও সংলগ্নতা চোখে দেখা যায় না; বরং ঈমানী দূরদশিতা দ্বারা 
জানা যায়। তফসীরে মাযহারীতে এই নৈকট্য ও সংলগ্নতাকেই আয়াতের মর্ম সাব্যস্ত 
করা হয়েছে। অধিকাংশ তফসীরবিদের উক্তি পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, এখানে 
জ্ঞানগত সংলগ্নতা বোঝানো হয়োছ। ইবনে কাসীর এই দুই অর্থ থেকে আলাদা এক 


مم و 


তৃতীয় তফসীর এই বর্ণনা করেছেন যে আয়াতে (১১ শব্দ দ্বারা আল্লাহ্‌ তা'আলার 
سوه‎ 


তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ WB‏ تپ واه 


সত্তা বোঝানো হয়নি; বরং তাঁর ফেরেশতা বোঝানো হয়েছে । ফেরেশতাগণ সদাসর্বদা 
মানুষের সাথে সাথে থাকে। তারা মানুষের প্রাণ সম্বন্ধে এতটুকু ওয়াকিফ হাল, যতটুকু 
খোদ মানুষ তার প্রাণ সম্বন্ধে ওয়াকিফহাল নয় । 

| 2 روس ۔‎ Bui A 
প্রত্যেক মানুষের সাথে দুইজন ফেরেশতা আছেঃ ৩ المتلفها‎ (৪4১৪ ৩ 


Woe 
و وه‎ 4 


-- 4৯০ শব্দের আভিধানিক অর্থ গ্রহণ করা, নেওয়া এবং অর্জন করে নেওয়া । ৯৬ 
سے ت‎ ডে ۸ و‎ পা | 
- د م من ر جک ھا‎ | অর্থাৎ নিয়ে নিলেন আদম তার পালনকর্তার কাছ থেকে 
| ۱ 


কয়েকটি: বাক্য। আলোচ্য আয়াতে ৩ 1১940 বলে দুইজন ফেরেশতা বোঝানো 
হয়েছে, যারা প্রত্যেক মানুষের সাথে সদা সর্বদা থাকে এবং তার ক্রিয়াকর্ম লিপিবদ্ধ করে । 


ঠা ও তা “WwW سے سے‎ A A ص‎ 
الیمین و عن | لما ل تعیں‎ ৩ অৰ্থাৎ তাদের একজন ডানদিকে থাকে 


এবং সৎ কর্ম লিপিবদ্ধ করে। অপরজন বামদিকে থাকে এবং অসৎ কর্ম লিপিবদ্ধ ۱ 
SAT 


১১৯ yf del (উপবিষ্ট) অর্থে একবচন ও বহবচন উভয় ক্ষেত্রে ব্যবহাত হয়। 
“১8%১ এর অর্থ ১৪৩ হলেও উভয়ের মধ্যে পার্থক্য এই যে, ০ শুধু উপবিষ্ট 
অবস্থায় ব্যবহাত হয় । কিন্তু ১%%৩ শব্দটি ব্যাপক ৷ যে ব্যক্তি কারও সঙ্গে থাকে, তাকে 
১৮৪৪ বলা হয়---উপবিষ্ট হোক, দণ্ডায়মান হোক অথবা চলাফেরারত হোক। উপরোক্ত 


ফেরেশতাদ্বয়ের অবস্থাও তাই । তারা সর্বদা সর্বাবস্থায় মানুষের সঙ্গে থাকে--সে উপবিষ্ট 
হোক, দণ্ডায়মান হোক, চলাফেরারত হোক অথবা নিদ্রিত হোক কেবল প্রস্রাব-পায়খানা 
_. অথবা স্ত্রী-সহবাসের প্রয়োজনে যখন সে গুপ্তাঙ্গ খোলে তখন ফেরেশতাদ্য় সরে যায়। 

কিন্তু তদবস্থায়ও সে কোন গোনাহ করলে আল্লাহ্‌ প্রদত্ত শক্তি বলে তারা তা জানতে 
পারে । 


ইবনে কাসীর আহ্‌নাফ ইবনে কায়স রে)-এর বর্ণনা উদ্ধৃত করে লিখেছেন £ এই 
ফেরেশতাদ্বয়ের মধ্যে ডানদিকের ফেরেশতা নেক আমল লিপিবদ্ধ করে এবং বাম- 
দিকের ফেরেশতারও দেখাশুনা করে। মানুষ যদি কোন গোনাহ্‌ করে, তবে ডানদিকের 
ফেরেশতা বামদিকের ফেরেশতাকে বলে ঃ এখনি এটা আমলনামায় লিপিবদ্ধ করো না। 
তাকে সময় দাও। যদি সে তওবা করে তবে লিপিবদ্ধ করার প্রয়োজন নেই। অন্যথায় 
আমলনামায় লিপিবদ্ধ কর ।--(ইবনে আবী হাতেম) 


আমলনামা লিপিবদ্ধকারী ফেরেশতা $ হযরত হাসান বসরী রে) ১০৯) ৬১ 


FAT প ৬৪ 


৬৮5 আয়াত তিলাওয়াত করে বলেন £‏ النتما ل تعید 


سے سے 


সূরা ক্কাফ ১৩১ 


হে আদম সন্তানগণ । তোমাদের জন্য আমলনামা বিছানো হয়েছে এবং দুইজন 
সম্মানিত ফেরেশতা নিযুত্ত করা হয়েছে। একজন তোমার ডানদিকে, অপরজন বাম- 
দিকে । ডান দিকের ফেরেশতা তোমার নেক আমল লিখে এবং বামদিকের ফেরেশতা 
গোনাহ্‌ ও কুকর্ম লিপিবন্ধ করে। এখন এই সত্য সামনে রেখে তোমার মনে যা চায়, তাই 
কর এবং কম আমল কর কিংবা বেশী কর। অবশেষে যখন তুমি মৃত্যুমুখে পতিত 
হবে, তখন এই আমলনামা বন্ধ করে তোমার গ্রীবায় রেখে দেওয়া হবে। এটা কবরে 
তোমার সাথে যাবে এবং থাকবে । অবশেষে তুমি কিয়ামতের দিন যখন কবর থেকে 
উত্থিত হবে, তখন আল্লাহ্‌ তা'আলা বলবেন ঃ 
ت موا > ۸ ود 3 79 ی‎ ০ 
E cfs He ib My وکل اسان‎ 


بج লা AT JI ~A‏ ہر سر سے পা AAA‏ صو ص 


تا با এই‏ 10555 ا را تا بک کفی ০০৪‏ الهو م ৮ ০০‏ - 


অর্থাৎ আমি প্রত্যেক মানুষের আমলনামা তার ঘাড়ের সঙ্গে সংযুক্ত করে দিয়েছি। 
কিয়ামতের দিন সে তা খোলা অবস্থায় পাবে। এখন নিজের আমলনামা নিজেই পাঠ কর। 
তুমি নিজেই তোমার হিসাব করার জন্য যথেষ্ট । 


হযরত হাসান বসরী (র) আরও বলেন £ আল্লাহ্‌র কসম, তিনি বড়ই ন্যায় ও 
সুবিচার করেছেন, যিনি স্বয়ং তোমাকেই তোমার ক্রিয়াকর্মের হিসাবকারী করেছেন । 
(ইবনে কাসীর ) বলা বাহল্য, আমলনামা কোন পাথিব কাগজ নয় যে, এর কবরে সঙ্গে 
যাওয়া, এবং কিয়ামত পর্যন্ত বাকী থাকার ব্যাপারে খট্কা হতে পারে । এটা এমন একটা 
অর্থগত বস্তু যার স্বরূপ আল্লাহ্‌ তা‘আলাই জানেন । তাই এর প্রত্যেক মানুষের কণ্ঠহার 
হওয়া এবং কিয়ামত পর্যন্ত বাকী থাকা কোন আশ্চর্যের বিষয় নয় । 


% 


سے ص 


a‏ سے 


A পলা টে A ملفظ‎ 
মানুষের প্রত্যেকটি কথা লিপিবদ্ধ করা হয় ঃ ৯২১১] یلفظ من قو قول‎ 
۱ পপ و‎ 


IAT‏ تی 


۷ ০৯৮০ আসি), অর্থাৎ মানুষ যে কথাই উচ্চারণ করে, তাই পরিদর্শক ফেরেশতা 


| রেকর্ড করে নেয়। হযরত হাসান বসরী রে) ও কাতাদাহ বলেনঃ এই ফেরেশতা 

মানুষের প্রতিটি বাক্য রেকর্ড করে। তাতে কোন গোনাহ অথবা সওয়াব থাকুক বা না 
থাকুক। হযরত ইবনে আব্বাস রো) বলেনঃ কেবল সেসব বাক্য লিখিত হয়, ঘেগুলো 
সওয়াব অথবা শাস্তিষোগ্য। ইবনে কাসীর উভয় উক্তি উদ্ধত করার পর বলেন £ আয়াতের 
ব্যাপকতা দৃষ্টে প্রথমোক্ত উক্তি অগ্রগণ্য মনে হয়। এরপর তিনি হযরত ইবনে আব্বাস 
(রা) থেকেই আলী ইবনে আবী তালহা রো)-র এক রেওয়ায়েত উদ্ধৃত করেছেন, ষদ্দ্বারা উভয় 
উক্তির মধ্যে সমন্বয় সাধিত হয়। এই রেওয়ায়েতে আছে, প্রথমে তো প্রতিটি কথাই লিপি- 
বদ্ধ করা হয়, তাতে কোন গোনাহ অথবা সওয়াব থাকুক বা না থাকুক। কিন্ত সপ্তাহের 


১৩২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


বৃহস্পতিবার দিনে ফেরেশতা লিখিত বিষয়গুলো পুনবিবেচনা করে এবং যেসব উক্তি সওয়াব 


অথবা শাস্তিঘোগ্য এবং ভাল অথবা মন্দ সেগুলো রেখে বাকীগুলো মিটিয়ে দেয়। অপর এক 
A tL ICA 2 حر سم و یھ سے سے و م وم‎ 


আয়াতে আছে ঃ > GS 1p ریمھوا اللہ ما یشا ء و هثبت و علد‎ -এর 
অর্থ তাই। 


ইমাম আহমদ রে) হযরত বিলাল ইবনে হারিস মুযনী রো) থেকে ষে রিওয়ায়ে ত 
বর্ণনা লিপিবদ্ধ করেছেন, তাতে রসূলুল্লাহ (সা) বলেন £ 


মানুষ মাঝে মাঝে'কোন ভাল কথা বলে। এতে আল্লাহ্‌ তা'আলা সন্তুষ্ট হন। কিন্ত 
সে মামূলি বিষয় মনে করেই কথাটি বলে এবং টেরও পায় না যে, এর সওয়াব এতই সুদূর- 
প্রসারী যে, আল্লাহ তা'আলা তার জন্য কিয়ামত পর্যন্ত স্থায়ী সন্তুষ্টি লিখে দেন। এমনিভাবে 
মানুষ আল্লাহ্‌র অসন্তষ্টির কোন বাক্য মামুলি মনে করে উচ্চারণ করে। সে ধারণাও 
করতে পারে নাযে, এর গোনাহ্‌ ও শাস্তি কতদূর পরিব্যাপ্ত হবে। এই বাক্যের কারণে 
আল্লাহ্‌ তা'আলা তার জন্য কিয়ামত পর্যন্ত স্থায়ী অসন্তুষ্টি লিখে দেন।---€ইবনে কাসীর) 


হযরত আলকামাহ্‌ রে) এই হাদীস উদ্ধৃত করার পর বলেন $ এই হাদীস আমাকে 
অনেক কথা মূখে উচ্চারণ করা থেকে বিরত রেখেছে। ৮৫ ইবনে কাসীর) 


سے ہے _ سے ئک خص, BA LH AS তা এ‏ 
وجاء ن سکرة آلموت با لح ز لی مسا کثت ৬৯০ এ‏ سو 
এবং স্বৃত্যুর সময় মৃর্থা যাওয়া । আবূ বকর ইবনে‏ ینہ 74 چو- سکر ‏ آلمو نن-- 


আম্বারী রে) হযরত মসরুক রে) থেকে বর্ণনা করেন, হযরত সিদ্দাকে আকবর (রা)-এর 
মধ্যে ঘখন মৃত্যর ক্রিয়া শুরু হয়, তখন তিনি হযরত আয়েশা রো)-কে কাছে ডাকলেন । 


পিতার অবস্থা দেখে স্বতঃস্ফর্তভাবে তাঁর মুখ থেকে এই কবিতাংশ উচ্চারিত হয়ে যায় $ 
) ১০) ৩2 9 ৮5 5০68 حشر چت‎ 9 1-অর্থাৎ আত্মা একদিন অস্থির হবে এবং 
বক্ষ সংকুচিত হয়ে যাবে । হযরত আবু বকর রো) শুনে বললেন £ তুমি বূ্থাই এই কবিতা 


SOTA A or ae 


পাঠ করেছ। এর পরিবর্তে এই আয়াত পাঠ করলে না কেন? 8৯ ৩০০১» 


ATA 


IAT 275 7 A? م‎ 
MSY bio CLS Lo الموت پا ا لعق 3 ذ لک‎ _ ওফাতের সময় রসূলুল্লাহ সো)-র 


মধ্যে এই অবস্থা দেখা দিলে তিনি হাত ভিজিয়ে মুখমণ্ডলে মালিশ করতেন এবং বলতেন ঃ 
الا اللہ ان للمون سکرا ت‎ ৪) 18 __ অর্থাৎ কালিমা তাইয়েবা পাঠ করে বলতেন £ 
মৃত্যু-যন্ত্রণা বড় সাংঘাতিক । 


১ ৩-_ এখানে باء‎ অব্যয়টি ৬৪ ১৯) অর্থে ব্যবহাত হয়েছে। অর্থ এই 


সূরা ক্কাফ | ১৩৩ 


যে, স্ৃত্যু-মন্ত্রণা সত্য বিষয়কে নিয়ে এল। অর্থাৎ মৃত্যু-যন্ত্রণা এমন বিষয়কে সামনে উপস্থিত 
করেছে, যা সত্য ও প্রতিষ্ঠিত এবং যা থেকে পলায়নের অবকাশ নেই। --(মাখহারী ) 
| A সরি م3‎ রি AS a 


সস تحید-ز لک ما کذت سئه‎ শব্দটি ১ থেকে উত্তৃত। অর্থ সরে 


سے 


যাওয়া, পলায়ন করা। আয়াতের অর্থ এই ঘষে, এই মৃত্যু থেকেই তুমি পলায়ন করতে । 


' বাহ্যত সাধারণ মানুষকে এই সম্বোধন করা হয়েছে। মৃত্যু থেকে পলায়নী মনোরৃত্তি 
স্বভাবগতভাবে সমগ্র মানবগোষ্ঠীর মধ্যে পাওয়া যায়। প্রত্যেকেই জীবনকে কাম্য এবং 
মৃত্যুকে আপদ মনে করে এ থেকে বেঁচে থাকতে সচেষ্ট হয়। এটা শরীয়তের দৃষ্টিতে 
গোনাহ্‌ নয়। কিন্তু আয়াতের উদ্দেশ্য এই ষে, মানুষের এই স্বভাব ও প্রকৃতিগত বাসনা পুরো- 
পুরিভাবে কিছুতেই পূর্ণ হতে পারে না। একদিন না একদিন মৃত্য আসবেই; তুমি যতই 
পলায়ন কর না কেন। 


سے سے A,‏ و 


মানুষকে হাশরের ময়দানে উপস্থিতকারী ফেরেশতাছয় ¢ 05 ৩৪৬৪ 


১৯৫০ ডঃ نفس معها سا‎ এই আয়াতের পূর্বে কিয়ামত কায়েম হওয়ার কথা 
আছে। আলোচ্য আয়াতে হাশরের ময়দানে মানুষের হাধির হওয়ার একটি বিশেষ অবস্থা 
বর্ণিত হয়েছে। হাশরের ময়দানে প্রত্যেক মানুষের সাথে একজন سا کن‎ | 

৬, সেই ব্যক্তিকে বলা হয়, যে জন্তদের অথবা কোন দলের পেছনে থেকে তাকে কোন‏ تق 
বিশেষ জায়গায় পৌছে দেয়। ১৬৪ -এর অর্থ সাক্ষী। (5$ ৮, যে ফেরেশতা হবে এ‏ 
ব্যাপারে সব রেওয়ায়েতই একমত । »৯৪৫৯-সম্পর্কে তফ সীরবিদগণের উক্তি বিভিন্ন রূপ।‏ 


কারও কারও মতে সেও একজন ফেরেশতাই হবে। এভাবে প্রত্যেকের সাথে দুইজন 
ফেরেশতা খাকবে। একজন তাকে হাশরের ময়দানে পৌঁছাবে এবং অপরজন তার 
কর্মের ব্যাপারে 151 দেরে। এই ফেরেশতাদ্ধয় ডান ও বামে বসে আমল লিপিবদ্ধকারী 
কিরামুন-কাতেবীন ফেরেশতাও হতে পারে এবং অন) দুই ফেরেশতাও হতে পারে। 


১৪ সম্পর্কে কেউ বলেন ঃ সে হবে মানুষের আমল এবং কেউ খোদ মানুষ- 
কেই ১৯৪০ বলেছেন। ইবনে কাসীর বলেনঃ ফেরেশতা হওয়াই আয়াতের বাহ্যিক 
অর্থ থেকে বোঝা যায়। হযরত ওসমান গনী রো) খোতবায় এই আয়াত তিলাওয়াত 
করে এই তফসীরই করেছেন। হযরত মুজাহিদ, কাতাদাহ্‌ ও ইবনে 7 রো) থেকেও 
তাই বণিত আছে। 

মৃত্যুর পর মানুষ এমন সবকিছু 0 জীবিতাবস্থায় দেখতে পেত নাঃ 


۸ A 


১০ ৬-_অর্থাৎ আমি তোমাদের‏ فطا ء ک فیصر ک الوم حد ید 


১৩৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


সামনে থেকে ঘবনিকা সরিয়ে দিয়েছি। ফলে আজ তোমাদের দৃষ্টি সুতীক্ষ ।- এখানে 
কাকে সম্বোধন করা হয়েছে, এ সম্পর্কেও তফসীরবিদদের উক্তি বিভিন্ন রূপ। ইবনে 
জরীর রে), ইবনে কাসীর প্রমুখের মতে মুশ্মিন, কাফির, মুত্তাকী ও ফাসিক নির্বিশেষে 
সবাইকে সম্বোধন করা হয়েছে ৷ - আয়াতের উদ্দেশ্য এই যে, দুনিয়া ATI সদৃশ এবং 
পরকাল জাগরণ সদৃশ। স্বপ্নে যেমন মানুষের চক্ষুদ্ধয় বন্ধ থাকে এবং কিছুই দেখে 
না, এমনিভাবে পরজগত সম্পকিত বিষয়াবলী দুনিয়াতে চর্মচক্ষে দেখে না। কিন্তু এই 
চর্মচক্ষ বন্ধ হওয়া মাত্রই স্বপ্রজগত খতমু হয়ে জাগরণের জগত শুরু হয়ে যায়। এ 
জগতে পরকাল সম্পফ্িত যাবতীয় বিষয় সামনে এসে যায়। এ কারণেই কোন কোন 


আলিম বলেনঃ ০ 1 15৮ 1১৬ س نها م‎ ৩১ অর্থাৎ আজিকার 
পাথিব জীবনে সব মানুষ নিদ্রিত। যখন তারা মরে যাবে, তখন জাগ্রত হবে। 


9۸ کر‎ 8 পরশু 7 oe CIN er 


১৪০ قر ینک هن | ما لد ی‎  ঠ__ এখানে সঙ্গী অর্থ সেই হে ফেরেশতা যে 


سے 


ক্রিয়াকর্ম লিপিবদ্ধ করার জন্য মানুষের সাথে থাকত । পূর্বেই জানা গেছে-যে, ক্রিয়াকর্ম 
লিপিবদ্ধকারী ফেরেশতা দুইজন । কিন্তু কিয়ামতে উপস্থিত হওয়ার সময় একজনকে 
চালক ও অপরজনকে সাক্ষী এর আগের আয়াতে বলা হয়েছে। তাই পৃবাপর বর্ণনা থেকে 
বোঝা ঘায় যে, ক্রিয়াকর্ম লিপিবদ্ধকারী ফেরেশতাদ্বয়কে হাশরের ময়দানে উপস্থিতির 
সময় দুইটি কাজ সোপর্দ করা হয়েছে । একজনকে পশ্চাতে থেকে সংশ্লিষ্ট সকল 


ব্যক্তিকে হাশরের ময়দানে পৌছানোর দায়িত্ব দেওয়া হয়েছে। আয়াতে তাকেই ساقق‎ 
তথা চালক বলা হয়েছে। অপরজনের দায়িত্বে তার আমলনামা দেওয়া হয়েছে। তাকে 
১৫৫% তথা সাক্ষী নামে ব্যক্ত করা হয়েছে। হাশরের ময়দানে পৌছার পর আমল- 


নামার ফেরেশতা আরষ করবে £ ১৮০ هذا ما لد ی‎ অর্থাৎ তার লিখিত আমল- 


নামা আমার কাছে বিদ্যমান রয়েছে। ইবনে জরীর বলেন $ এখানে un وو ثر‎ দ্বারা 
উভয় ফেরেশতাকে বোঝানো হয়েছে। 


ق 


১৬ 2 جهنم کل کنفا‎ 7 SU + শব্দটি দ্বিবাচক পদ। আয়াতে 


কোন্‌ পারার সম্বোধন করা হয়েছে °? বাহ্যত পূর্বোক্ত চালক ও সাক্ষী ফেরেশতা- 
দ্বয়কে সম্বোধন করা হয়েছে। কোন কোন তফসীরবিদ অন্য কথাও বলেছেন। EEE 
কাসীর ) 


a 


CI, a7 ما 6 ۴ وس‎ 


শব্দের আসল অর্থ. যে সঙ্গে থাকে‏ تریں--تا ل فرینه و بنا ما اطفهنه 


এবং মিলিত। এই অর্থের দিক দিয়ে আগের আয়াতে এর দ্বারা আসল লিপিবদ্ধকারী 
ফেরেশতা বোঝানো হয়েছিল। উপরোক্ত ফেরেশতাদ্বয়কে যেমন মানুষের اث‎ হয়ে 


সূরাক্কাফ ১৩৫ 


থাকে এবং মানুষকে পথগ্রস্টতা ও পাপের দিকে আহবান করে। আলোচ্য আয়াতে 
১29% বলে এই শয়তানই বোঝানো হয়েছে। সংক্লিজ্ট ব্যক্তিকে যখন জাহান্নামে 


নিক্ষেপ করার আদেশ হয়ে যাবে; তখন এই শয়তান বলবে ঃ পরওয়ারদিগার, আমি 
তাকে পথভ্রষ্ট করিনি ঃ বরং সে নিজেই পথগ্রম্টতা অবলম্বন করত এবং সদুপদেশে 
কর্ণপাত করত না। বাহ্যত বোঝা যায় যে, এর আগে জাহান্নামী ব্যক্তি নিজেই এই 
অজুহাত পেশ করবে যে, আমাকে এই শয়তান বিভ্রান্ত করেছিল। নতুবা আমি সৎ কাজ 
করতাম । এর জওয়াবে শয়তান পূর্বোক্ত কথা বলবে । উভয়ের বাকবিতগ্ার জওয়াবে 
আল্লাহ্‌ তাআলা বলবেন £ 


a 


سے میں ص ۴۶ سے سے سے AH ATT‏ و A A ASA‏ 


uJ A ۸ 


১৬০০ لا تختصموا لد ی و قد قد ست | ليکم با‎ অর্থাৎ আমার সামনে 


বাকবিতণ্ডা করো না। আমি তো পূর্বেই পয়গন্থ রগণের মাধ্যমে তোমাদের অসার ওষরের 
জওয়াব দিয়েছি এবং শী গ্রন্থের মাধ্যমে প্রমাণাদি و مو‎ করে দিয়েছি। আজ এই 
অনর্থক তর্ক-বিতর্ক কোন উপকারে আসবে না। 


পাশা سیر سے‎ এ ۸ FIGS 


৬৫ ৩ আমার কথা রদবদল‏ ل لول لد ی و ما | نا بل مد 


سك ے سس কর‏ 


হয় না। যা ফয়সালা করেছি, তা কার্ষকর হবেই। আমি কারও প্রতি জুলুম করিনি । ইন- 
সাফের ফয়সালা করেছি। ح‎ 


مس و 2ঠ পা‏ ور rs‏ ےریہ 7 টা . র্ট‏ 0 
بو لکل ارت وقول هل‌ین ow‏ و لت 
و 6 وم روص পো‏ 2 


Shs ols YELL bodes HE Gaal Sh 
من اد وا سور‎ 5: 58 scl کن مث ای‎ ’ 2 


1 ۸ 2 2 وو .7 را 9 
ذلك وم احور م کم ا এ এগ‏ 4 585 


.' (৩০) ঘেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, ‘তুমি কি পূর্ণ হয়ে গেছ? সে 
বলবে, 'আরও আছে কি? (৩১) জান্নাতকে উপস্থিত করা হবে আল্লাহ্ভীরুদের অদূরে ١ 
(৩২) তোমাদের প্রত্যেক অনুরাগী ও স্মরণকারীকে এরই প্রতিশ্ততি দেওয়া হয়েছিল-_ 
: (৩৩) ঘষে না দেখে দয়াময় আল্লাহকে ভয় করত এবং বিনীত অন্তরে উপস্থিত হত-_(৩৪) 
তোমরা এতে শান্তিতে প্রবেশ কর। এটাই অনন্তকাল বসবাসের দিন। (৩৫) তারা তথায় 
বা চাবে, তা-ই পাবে এবং আমার কাছে রয়েছে আরও অধিক । 











১৩৬. তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


তফসীরের সার-সংক্ষেপ 


(এখান থেকে হাশরের অবশিষ্ট ঘটনাবলী বর্ণিত হচ্ছে । মানুষকে সেদিনের কথা 
স্মরণ করিয়ে দিন) সেদিন আমি জাহান্নামকে €( কাফিরদের প্রবেশ করার পর ) জিজ্ঞাসা 
করব ঃ তুমি ভরে গেছ কি? সে বলবে ঃ$ আরও আছে কি £ [ কাফিরদেরকে আরও ভয় 
দেখানোর উদ্দেশ্যেই সম্ভবত এই জিজ্ঞাসা, যাতে জওয়াব শুনে তাদের অন্তরে দোযখের 
আতংক আরও বেড়ে যায় যে, আমরা কিরূপ ভয়ংকর ঠিকানায় পৌছে গেছি। সেতো 
সবাইকে গ্রাস করতে চায় । জাহান্নামের তরফ থেনে আরও আছে কি” বলে যে জওয়াব 
দেওয়া হয়েছে, এটাও সম্ভবত আল্লাহ্‌র দুশমন কাফিরদের প্রতি জাহান্নামের প্রচণ্ড ক্রোধ্রেরই 
বহিঃপ্রকাশ । সূরা মুলকে এই ক্রোধ এভাবে বণিত হয়েছে ঃ 


ام مصو موم 3543 তা‏ سم 


টিনার 7 


GBA পা লি 


তার পেট ভরেনি। সে ক্রোধবশতই আরও চেয়েছে। কাজেই এটা bles ye! 


ঢ‏ وج 


আয়াতের পরিপন্থী নয় । অর্থাৎ আমি জিন ও মানব‏ من الجن والناس اجمعین 


দ্বারা জাহান্নামকে পূর্ণ করে দেব। আয়াতের উদ্দেশ্য এই যে, আল্লাহ্‌ তা'আলা পূর্ণ করে 
দেওয়ার সাবেক ওয়াদা অনুযায়ী জিন-ও মানবকে জাহান্নামে নিক্ষেপ করতে থাকবেন আর 
জাহান্নাম এ কথাই বলতে থাকবে যে, আরও আছে কি? (ইবনে কাসীর ) জান্নাতের বর্ণনা 
এই যে] জান্নাতকে উপস্থিত করা হবে আল্লাহ্ভীরুদের অদূরে (এবং আল্লাহ্ভীরুদেরকে 
বলা হবে :( قوف‎ 275275 দেওয়া হয়েছিল তোমাদের প্রত্যেক (আল্লাহ্‌র প্রতি আন্তরিক ( 
অনুরাগীকে (এবং সৎ কর্ম ও ইবাদত পালনকারীকে ) যে না দেখে আল্লাহকে ভয় করত 
এবং বিনীত অন্তরে (আল্লাহ্‌র কাছে ) উপস্থিত হত। (তাদেরকে আদেশ করা হবে ঃ ) 
তোমরা এই জান্নাতে শান্তিতে প্রবেশ কর। এটা অনন্তকাল বসবাসের ( আদেশ হওয়ার ) 
দিন। তারা তথায় যা চাবে, তা-ই পাবে এবং আমার কাছে (তাদের প্রাথিত বস্তু অপেক্ষা ) 
আরও বেশী (নিয়ামত ) আছে (যা জান্মাতীরা কল্পনাও করতে পারবে না )। জান্নাতের 
নিয়ামত সম্পর্কে রসূলুল্লাহ (সো) বলেন £ জান্নাতের নিয়ামত কোন চক্ষু দেখেনি, কোন: 
কান শুনেনি এবং কোন মানুষ কল্পনাও করতে পারে না। তন্মধ্যে একটি নিয়ামত হচ্ছে 
আল্লাহ্‌র দীদার | 


080 জা হ্য় 
5 ডে পাও 
راب‎ | ۷ : ৮১০ کل | وآ ب‎ অথাৎ জান্নাতের প্রতিশ্রুতি প্রত্যেক 
Bf 
باو١ ٭‎ ৮৬৪৯ -এর জন্য রয়েছে? ০১15 1-এর অর্থ অনুরাগী ৷ অর্থাৎ যে ব্যক্তি 


a থেকে সরে গিয়ে আল্লাহ্র প্রতি অনুরক্ত' হয় । 


সূরা FEF এ ا‎ ১৩৭ 


হযরত আবদুল্লাহ্‌ ইবনে মসউদ, শাবী ও মুজাহিদ বলেন $ যে ব্যক্তি নির্জনতায় 
গোনাহ্‌ স্মরণ ও ক্ষমা প্রার্থনা করে, সেই ১19 1। হযরত ওবায়দ ইবনে ওমর বলেনঃ 

৬১191 এমন ব্যক্তি, যে প্রত্যেক উঠাবসায় আল্লাহ্‌র কাছে গোনাহের জন্য ক্ষমা প্রার্থনা 
করে। তিনি আরও বলেন $ আমাকে বলা হয়েছে যে, حفوظ و اواب‎ এমন ব্যক্তি, যে 
প্রত্যেক মজলিস থেকে উঠার সময় এই দোয়া পাঠ করে ঃ 


“| A AGA AT aw Ih E 


بخان اللہ و یسید ہ الهم | نی | متغفرک مما | میمت مئ مجلس هذا 


91915 96۹5 AT 158 3۳1451 ۱ হে আল্লাহ্‌, ٗ0 21 তা 
থেকে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি । 

রসূলুল্লাহ (সা) বলেন £ যে ব্যক্তি মজলিস থেকে উঠার সময় এই দোয়া পাঠ করে, 
আল্লাহ্‌ তা'আলা তার এই মজলিসে কৃত সব গোনাহ্‌ মাফ করে দেন। দোয়া এই £ 


শিরা FI AI A 3 AFA AN ا نت‎ ١ص‎ A2 2G J A ر | ی‎ 


ডি জা‏ للهم و بعید ک ۵3۸ پل وف وا توب الیک 


অর্থাৎ হে আল্লাহ্‌, তুমি পবিভ্র এবং প্রশংসা তোমারই । তোমা ব্যতীত দে কোন উপাস্য নেই । 
আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তওবা করছি। 

হযরত ইবনে আব্বাস (রা) বলেন £ ৮৯৪৯ এমন ব্যক্তি, যে নিজ গোনাহসমূহ 
স্মরণ রাখে, যাতে সেগুলো মোচন করিয়ে নেয়। তাঁর কাছ থেকে অন্য এক রিওয়ায়েতে 
আছে ৬৪ এমন ব্যক্তি, যে আল্লাহ্‌ তা'আলার বিধি-বিধান স্মরণ রাখে । হযরত আবু 
হরায়রার হাদীসে রসূলুল্লাহ, সো) বলেন £ যে ব্যক্তি দিনের শুরুতে (ইশরাকের ) চার 
রাকআত নামায পড়ে, সে حفیظ و اه اپ‎ (কুরতুবী) 


سے 
سس শা‏ گی 


আবূ বকর ওয়াররাক বলেনঃ ৮৮৬০ (বিনীত)‏ جا ء پقلب منیب 


۱ و‎ পা م72‎ 
এর আলামত এই যে, সে আল্লাহ্‌র আদবকে সর্বদা চিন্তায় উপস্থিত রাখবে, তাঁর সামনে বিনীত 
ও নম হয়ে থাকবে +0 7ئئگ‌-+‎ 


A LAS লা ۔قم ج‎ 


"অৰ্থাৎ জান্নাতীরা জান্নাতে যা চাবে, তা-ই পাবে।‏ سا پشا ء و ن ذیھا 


অর্থাৎ চাওয়া মাত্রই তা সামনে উপস্থিত দেখতে পাবে। বিলম্ব ও অপেক্ষার বিড়ম্বনা সইতে 
হবেনা। হযরত আবু সায়ীদ খুদরীর বাচনিক্ক রিওয়ায়েতে রসূল্ল্লহ্‌ (সা) বলেন £ জামাতে 
কারও সন্তানের বাসনা হলে গর্ভধারণ, প্রসব ও সন্তানের কায়িক রদ্ধি---এগুলো সব এক 
মুহূর্তের মধ্যে নিষ্পন্ন হয়ে যাবে ।---€ ইবনে কাসীর ) 

১৮ 


১৩৮ ৷. তফসীরে মা‘আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


পুত পা AN 


আমার কাছে এমন নিয়ামতও আছে, যার কল্পনাও‏ 6 و لد ينا مز یں 


মানুষ করতে পারে না। ফলে তারা এগুলোর আকাওক্ষাও করতে পারবে না। হযরত আনাস 
ও জাবের রো) বলেনঃ এই বাড়তি নিয়ামত হচ্ছে আল্লাহ, তা'আলার যিয়ারত তথা সাক্ষাৎ 


ঠা পা পা "م2 و مه ها‎ TAG 
যা জান্নাতীরা লাভ করবে । $ ১০) 2 5০৭ حسنوا‎ ١ للد ہن‎ আয়াতের 


তফসীরে এই বিষয়বস্ত সম্পফিত বিভিন্ন হাদীস পূর্বে বণিত হয়েছে। কোন কোন রিওয়া- 
য়েতে আছে, জান্নাতীরা প্রতি শুক্রবার আল্লাহ, তা“আলার সাক্ষাৎ লাভ করবে ।---€ কুরতুবী ) 


وک امه | ০৪৪৬‏ 95 457 مهم بطسا قبا 
نی البلاده هل‌ین 1১) 6১৩ ০‏ تفه 3( 
I EEL fo ১৫১০5 A ৬৪ 53‏ 
)3 یتما بغ سا ایا * تما متا من لپ م 


AEE BETA AA TE] 


2 و و و 


ژك الغروپ ه ومن الیل تیه 258 orl 55 ১৬৫‏ © 


(৩৬) আমি তাদের পর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করেছি, যারা তাঁদের অপেক্ষা 
অধিক শক্তিশালী ছিল এবং দেশে-বিদেশে বিচরণ করে ফিরত । তাদের কোন পলায়ন- 
স্থান ছিল না। (৩৭) এতে উপদেশ রয়েছে তার জন্য, যার অনুধাবন করার মত অন্তর 
রয়েছে । অথবা সে নিবিষ্ট মনে শ্রবণ করে। (৩৮) আমি নভোমগুল, ডূমগুল ও 
এতদুভয়ের মধ্যবতী সবকিছু হয় দিনে সৃষ্টি করেছি এবং আমাকে কোনরূপ ক্লান্তি স্পর্শ 
করেনি । (৩৯) অতএব তারা ঘা কিছু বলে, তঙ্জন্য আপনি সবর করুন এবং সূর্যোদয় 
ও সূর্যাস্তের পূর্বে আপনার পালনকর্তার সপ্রশংস পবিভ্রতা ঘোষণা করুন, (80) রাত্রির . 
কিছু অংশে তীর পবিত্রতা ঘোষণা করুন এবং নামাযের পশ্চাতেও । 






















` BEAN সার-সংক্ষেপ 


| আমি তাদের ( মন্কাবাসীদের ) পর্বে বহু সম্প্রদায়কে (কুফরের کرو ا‎ 
করেছি, যারা ছিল তাদের অপেক্ষা শক্তিতে প্রবল এবং (সাংসারিক সাজ-সরঞ্জাম বাড়ানোর 
জন্য) দেশে-বিদেশে বিচরণ করে ফিরত (অর্থাৎ শক্তিশালী হওয়ার পর জীবনোপকরণের 


. 5751 ° ۰ ৯১৩৯ 


ক্ষেযেও যথেষ্ট উম্মত ছিল কিন্ত যখন আযাব আসল, তখন )-তাদের পলায়নের স্থানও 
ছিল না। এতে (অর্থাৎ ধবংস করার ঘটনায় ) তার জন্য উপদেশ রয়েছে, যে (সমঝদার ) 
অন্তঃকরণশীল অথবা (সমঝদার না হলে কমপক্ষে ) যে নিবিষ্ট মনে শ্রবণ করে। (শ্রবণ 
করার পর সংক্ষেপে সত্যে-বিশ্বাসী হয়ে যায়। যদি আল্লাহ্‌র কুদরতক্ষে অক্ষম মনে করে 
তোমরা কিয়ামত অস্বীকার করে থাক, তবে তা বাতিল । কারণ, আমার কুদরত এমন যে,) 
আর নভোমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবতী সবকিছু ছয় দিনে ( অর্থাৎ দিনের সমান 
সময়কালের মধ্যে) সৃষ্টি করেছি এবং আমাকে কোনরূপ ক্লান্তি স্পর্শও করেনি । (এমতা- 


বস্থায় মানুষকে পূনৰ্বার সৃষ্টি করা কঠিন হবে কেন? আল্লাহ্‌ অন্যত্ৰ বলেন $ 


اولم یروا ان الله 201 


A শা 1৮‏ سس مرح ها 


Sr ن‎ ss /৩ ০৪-এসব সন্দেহ নিরসনকারী জওয়াব সত্তেও 


তারা অনবরত অস্থীকারই করে যাচ্ছে ) অতএব আপনি সবর করুন, (অর্থাৎ দুঃখ করবেন 
না। যেহেতু কোনদিকে মনকে নিবিষ্ট করা ব্যতীত দুঃখের কথা বিস্মৃত হওয়া ۱ 
তাই ইরশাদ হচ্ছে ঃ) এবং সূর্যোদয়ের পূর্বে (অর্থাৎ সকালের নামাযে ) এবং সূর্যাস্তের 
পূর্বে (অর্থাৎ যোহর ও আসরের নামাযে) আপনার পালনকর্তার পবিত্রতা ঘোষণা করুন 
4 3119258 তার পবিত্রতা (ও প্রশংসা ) ঘোষণা করুন ( এতে মাগরিব ও ইশা দাখিল 
হয়ে গেছে এবং (ফরয ) নামাযের পশ্চাতেও (এতে নফল ও ওজিফা দাখিল হয়ে গেছে। 
توا‎ এই যে, আল্লাহ্‌র যিকির و‎ মশগুল থাকুন, যাতে তাদের কুফরী কথা- 
“বার্তার দিকে ধ্যানই না হয় )। । 


لی یں 
A HB A‏ 


GE টি শব্দটি ৮২৬৪০ থেকে উত্ভূত।‏ البلا د هل من حيس 


2 
এর আসল অথ ছিদ্র করা, বিদীর্ণ করা। বাকপদ্ধতিতে দেশে-বিদেশে ভ্রমণ করার অথে 
'্যবহাত হয়। 

(০৬০৮০ -এর অর্থ আশ্রয়স্থল। আয়াতের অথ এই যে, আল্লাহ্‌ তা'আলা যে তোমাদের 
| পূর্বে বহু মানবগোষ্চীকে-ধ্বংস করে দিয়েছেন, যারা তোমাদের অপেক্ষা শক্তিতে প্রবল ছিল - 
এবং যারা ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে দেশে-বিদেশে ভ্রমণ করে ফিরত । কিন্তু দেখ পরিণামে 
তারা ধ্বংস হয়ে গেছে। 0 9 98 
পারল: না। ۰ | 


ی 


জানাজনের দুই পন্থা £ لم کا ن لک مك‎ হযরত سی‎ আব্বাস (রো) 


' বলেনঃ এখানে ‘কল্ব’ বলে বোধশক্তি বোঝানো হয়েছে। বোধশক্তির কেন্দ্রস্থল হচ্ছে কল্ব 


১৪০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অঙ্টম খণ্ড 


‘তথা অন্তকরণ। তাই একে কল্ব বলে ব্যক্ত করা হয়েছে 1 কোন কোন তফসীরবিদ বলেন ঃ 
এখানে কল্ব বলে হায়াত তথা জীবন বোঝানো হয়েছে। কারণ, কল্বের উপরই হায়াত ভিত্তি- 
শীল। আয়াতের অর্থ এই যে, এই সূরায় .বণিত রিষয়বস্ত দ্বারা সেই ব্যক্তিই উপদেশ ও 
শিক্ষার উপকার লাভ করতে পারে, যার বোধশক্তি অথবা হায়াত আছে । বোধশক্তিহীন 
অথবা মৃত ব্যক্তি এর দ্বারা উপকৃত হতে পারে না। 


GA 29 2A AAT Ar 


এর অথ কোন কা কান‏ لقا ء 2০০‏ و এ‏ 001 5 هر شهيد 


লাগিয়ে শোনা এবং ১৬৪ এর অর্থ উপস্থিত। উদ্দেশ্য এই যে, দুই ব্যক্তি উল্লিখিত আয়াত- 

সমূহের দ্বারা উপকার লাভ করে। এক যে স্বীয় বোধশক্তি দ্বারা সব বিষয়বস্তকে সত্য 
মনে করে। দুই. অথবা সে আয়াতসমৃহকে নিবিষ্ট মনে শ্রবণ করে; অন্তরকে অনুপস্থিত . 
রেখে শুধু কানে শুনে না। তফসীরে মাযহারীতে বলা হয়েছে ঃ কামিল বুযুর্গগণ প্রথমোত্ত 
প্রকারের মধ্যে এবং তাদের অনুসারী ও মুরীদগণ দ্বিতীয় প্রকারের মধ্যে দাখিল। 


A II, یرس‎ E Aue 


68 سبع و سبم بحمد ریک تبل طلوع الشمس و قبل ৮১১৯‏ 


£4 থেকে উদ্ভূত । جہن دض ووو. دو ات‎ বর্ণনা ) করা । মুখে 
হোক কিংবা নামাষের মাধ্যমে হোক । এ কারণেই কেউ কেউ বলেন ঃ সূর্যোদয়ের পূর্বে 
তসবীহ্‌ করার অর্থ ফজরের নামায এবং সূর্যাস্তের পূর্বে তসবীহ্‌ করার মানে আসরের 
নামায । হযরত জরীর ইবনে আবদুল্লাহর বাচনিক এক দীর্ঘ হাদীসে রসূলুল্লাহ্‌ সো) বলেন ¢ 


ن استطتم ١ن‏ لاتغلبوا علی ৪5‏ تبل 54৮‏ € الشمس و قبل 
تیاس العصروالغجر تم ترا جریر و سبم بحمد (০0৮ এ‏ 
النتمس و قبل آلغر و ب - 


চেষ্টা কর, যাতে তোমার সূর্যোদয়ের পূর্বের এবং সূর্যাস্তের পূর্বের নামাযগুলো ফওত 
না হয়ে যায়, অর্থাৎ ফজর ও আসরের নামায । এর প্রমাণ হিসাবে জরীর উপরোক্ত আয়াত 
তিলাওয়াত করেন ।---€ কুরতুবী ) 


সেইসব তসবীহও আয়াতের অন্তর্ভুক্ত, যেগুলো সকাল-বিকাল পাঠ করার প্রতি সহীহ্‌ 
57۳۳۲۲5 উৎসাহ প্রদান করা হয়েছে । বুখারী ও মুসলিমে হযরত আবূ হুরায়রা রো) 
বণিত রিওয়ায়েতে রসূলুল্লাহ সো) বলেন £ যে ব্যক্তি সকালে ও বিকালে একশ বার করে 
‘সোবহানাল্লাহি ওয়া বিহামদিহী’ পাঠ করে, তার গোনাহ ক্ষমা করা হবে, যদিও তা সমুদ্রের 
তরঙ্গ অপেক্ষাও বেশী হয় ।---( মাযহারী ) 


AOA এরি‏ سے 


১১৯৯3 0 ১134হরত মুজাহিদ বলেন ৪ ১ 5৮৮ বলে ফরয নামায 


বোঝানো হয়েছে এবং পশ্চাতে বলে সেস্ব তসবীহ, বোঝানো হয়েছে, যেগুলোর ফযিলত 


সূরা ক্রাফ ১৪১ 


প্রত্যেক ফরয নামাযের পর হাদীসে বণিত আছে। হযরত আবূ হরায়রা রো)-র রিওয়ায়েতে 
রসূলুল্লাহ (সা) বলেন £ যেব্যক্তি প্রত্যেক ফরয নামাযের পর ৩৩ বার সোবহানাল্লাহ্‌, ৩৩ 
বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার এবং এক বার লা-ইলাহা ইল্লাল্লাহ ওয়াহ- 
দাহ লা শারীকালাহ লাহুল- মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া “আলা কুল্লি শাইগ়িন কাদীর' 
পাঠ করবে, তার গোনাহ মাফ করা হবে, যদিও তা সমুদ্রের তেউয়ের সমান হয় ।--( বুখারী- 


মুসলিম ) ফরষ নামাষের পরে যেসব সুন্নত নামায গড়ার কথা সহীহ্‌ হাদীসসমূহে বণিত 
আছে, و السجود‎ {31 বলে সেগুলোও বোঝানো যেতে পারে।--( মাষহারী ) 


TETAS FGF রোলার 
POA Gd fos EE GS شام وباد الماد من کا ورپ نموم ون‎ 
৫ 5 و ۶ 9 2 4 9 ر‎ 9 2 5 ৬৪ 
5 ৬ نحن دج و نید‎ ০৯৩ (6) 5 بویا لخروج‎ 15350, 
৮28241১5455 45944হ8 ০৮ ০4০ 

و و 


85552245206 SILL LAL 
75৩৩) رجا یچبار‎ ৪৫০ ০৫5 1৯৮,০০০ ৪2 سار‎ 
پان کات رہ‎ 


(৪১) শুন, যে দিন এক আহবানকারী নিকটবর্তী স্থান থেকে আহবান করবে, 
(৪২) যেদিন মানুষ নিশ্চিত মহানাদ শুনতে পাবে, সেদিনই পুনরু্ান দিবস । (৪৩) 
আমি জীবন দান করি, মৃত্যু ঘটাই এবং আমারই দিকে সকলের প্রত্যাবতন। (88) 
যেদিন ভূমণ্ডল বিদীর্ণ হয়ে মানুষ ছুটাছুটি করে বের হয়ে আসবে। এটা এমন সমবেত 
করা, যা আমার জন্য অতি সহজ । (8৫) তারা খা বলে, তা আমি সম্যক অবগত আছি। 
আপনি তাদের উপর জোরজবরকারী নন । অতএব ঘে আমার শাস্তিকে ভয় করে, তাকে 
কোরআনের মাধ্যমে উপদেশ দান করুন । 








EE EE সার-সংক্ষেপ 


(হে সম্বোধিত ব্যক্তি, মনোযোগ সহকারে) শুন, যেদিন এক আহবানকারী C ফেরেশতা 
(অর্থাৎ হযরত ইসরাফীল শিংগায় ফুঁক দিয়ে মৃতদেরকে কবর থেকে বের হয়ে আসার 
জন্য) নিকটবর্তী স্থান থেকে আহ্বান করবে (অর্থাৎ আওয়াজটি নিধিঘ্মে সবার কানে 
পৌছবে, যেন নিকটতম স্থান থেকেই কেউ আহ্বান করছে ।---দূরের আওয়াজ সাধারণত 
কারও কানে পৌছে এবং কারও কানে পৌঁছে না--এরূপ হবে না )। যেদিন মানুষ এই 
চিৎকার নিশ্চিতরূপে শুনতে পাবে, সেদিনই (কবর থেকে) পুনরুখান দিবস। আমিই 
000 জীবন দান করি, আমিই মৃত্য ঘটাই এবং আমারই দিকে সকলের প্রত্যাবর্তন 


১৪২ -. : তফসীরে মা‘আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


(এতেও সৃতদেরকে. পুনজীবন দান করার শক্তির প্রতি ইজিত আছে )। যেদিন,ভূমণ্ডল 
তার্দের (অর্থাৎ মৃতদের ) থেকে উন্মুক্ত হয়ে যাবে তারা (বের হয়ে কিয়মিতের দিকে) 
ছুটাছুটি করবে। এটা এমন সমবেত করা, যা আমার জন্য অতি সহজ । (মোটকথা, 
কিয়ামতের সম্ভাব্যতা ও বাস্তবতা বার বার প্রমাণিত হয়ে গেছে। এরপরও কেউ না মানলে 
আপনি দুঃখ করবেন না। কেননা) তারা (কিয়ামত ইত্যাদি সম্পর্কে ) যা বলে, তা আমি 
সম্যক অবগত আছি। ( আমি নিজেই বুঝে নেব )। আপনি তাদের উপর (আল্লাহ্‌র পক্ষ 
থেকে) জোরজবরকারী, নন; (বরং শুধু সতর্ককারী ও প্রচারকারী ) অতএব. কোর- 
আনের মাধ্যমে (সাধারণভাবে সবাইকে এবং বিশেষভাবে এমন ব্যক্তিকে ) উপদেশ দান 
করুন, যে আমার শাস্তিকে ভয় করে। [ এতে ইঙ্গিত আছে যে, রসূলুল্লাহ (সা) যদিও সবাইকে 
উপদেশ দেন এবং সবার কাছে প্রচার করেন, তবুও গুটিকতক লোকই আল্লাহর -শাস্তিকে ভয় 
করে। অতএব বোঝা গেল যে, এটা তীর ইচ্ছাধীন ব্যাপার নয়। অতএব ইচ্ছাধীন ব্যাপার 
নয় 7 و‎ জন্য চিন্তা কিসের? ] 


মা জ্ঞাতব্য বিষয় 3 
পাড়ে ۸ سے‎ FA ۱ পাটি তা مړ‎ 7 
: م پنا د المنا د من مکان قر‎ ঠ8-_ অর্থাৎ যেদিন আহ্বানকারী ফেরেশতা 
01 سے‎ 


নিকট থেকেই লও করবে। ইবনে আসাকির জায়দ ইবনে জাবের থেকে বর্ণনা করেন, 

এই ফেরেশতা আর কেউ নয়--স্বয়ং ইসরাফীল। তিনি বায়তুল মোকাদ্দাসের সখরায় 
দাড়িয়ে সারা বিশ্বের মৃতদেরকে এই বলে সম্বোধন করবেন $ হে পচাগলা চামড়াসমূহ, 
র্ণ-বিচুর্ণ অস্থিসমূহ এবং বিক্ষিপ্ত কেশসমূহ! শুন, আল্লাহ্‌ তা'আলা তোমাদেরকে হিসাবের 
জন্য সমবেত হওয়ার আদেশ দিচ্ছেন।---( মাযহারী ) 


আয়াতে কিয়ামতের দ্বিতীয় ফঁৎকার বণিত হয়েছে, যদ্দ্বারা, বিশ্বজগতকে পুনরু-- 
জ্জীবিত করা হবে। নিকটবর্তী স্থানের অর্থ এই যে, তখন এই আওয়াষটি নিকটের ও. 
দূরের সবাই এমনভাবে শুনবে, যেন কানের কাছ থেকেই বলা হচ্ছে। হযরত ইকরিমা 
বলেন £ আওয়াষটি এমনভাবে শোনা যাবে, যেন কেউ আমাদের কানেই বলে যাচ্ছে। 
কেউ কেউ বলেন £ নিকটবর্তী স্থানের অর্থ বায়তুল মোকাদ্দাসের সখরা। এটাই পৃথিবীর 
মধ্যস্থল। চতুদিক থেকে এর দূরত্ব সমান।---(কুরতুবী ) 


A SAT و‎ AA See Al 


১} অৰ্থাৎ মথন সথিবী বিদীৰ্ণ হয়ে সৰ‏ 7 85 رش (৪০‏ سرا ما 


মৃত বের হয়ে আসবে এবং ছুটাছুটি করবে। হাদীস থেকে জানা যায়, সবাই :শাম দেশের 
দিকে দৌড়াতে' থাকবে। সেখানে বায়তুল মোকাদ্দাসের সথরায় gi সরাইকে 
আহ্বান করবেন 1 


তিরমিযীতে মুয়াবিয়া ইবনে হায়দা রো) বর্ণনা করেন যে, রসূলুল্লাহ (সা) শাম 
দেশের দিকে ইশারা করে বললেন $ 


সূরা ক্কাফ ৯৪৩ 


(৮০ ও 50৯৩ | ৪০ کیا جو‎ ০:০০ ০৮ من‎ 


SA N তোমরা উ্থিত হবে। কেউ সওয়ার হয়ে, কেউ পদব্ৰজে 
এবং কেউ উপূড় হয়ে কিয়ামতের ময়দানে নীত হবে। 


ور ,59 | A‏ ا ^ 


অর্থাৎ যে ব্যক্তি আমার শাস্তিকে‏ فن کر با لفرا ن من یا نی وید 

ভয় করে, তাঁকে আপনি কোরআনের মাধ্যমে উপদেশ দিন। উদ্দেশ্য এই যে, আপনার 

প্রচারকার্য ব্যাপক হলেও একমাত্র তারাই এর দ্বারা প্রভাবান্বিত হবে, যারা আমার শাস্তিকে 
ভয় করে। 


হযরত কাতাদাহ্‌ (র) এই আয়াত পাঠ করে নিম্নোক্ত দোয়া পড়তেন ঃ 
পপ Bee oe ASIA AS Aer পা eA سے‎ ATA سے ٹا ت‎ 


১5 ০ এ উপ এ কে‏ ک ویرجوا موعود ف ؛ با ریا رحیم 


TR WIR, আমাদেরকে তাদের অন্তর্ভূক্ত করুন, যারা আপনার শাস্তিকে ভয় করে 
এবং আপনার ওয়াদার আশা করে। হে ওয়াদা পূরণকারী, হে দয়াময়। 





سور 8 الذا ریا ت 
সরা যারিয়াত‏ 


মক্কায় অবতীর্ণ, ৬০ আয়াত, ৩ রুকু 
পা 
شام داب باب »رگم یبد ات عله‎ 


کے گے سرع سے س و طم و 2 ۲ ৫.‏ 947 از کے 
০৩০১৪‏ 25 الي يمهم ع الگار یشتنوی ی دوف 


وا ON TE‏ 
تک هذا الق کم به تنتنجاوت ه G06)‏ 3 
LET SC Cys SOLES GE‏ رنه ادرا قبل درا 
6৩০১৮‏ یلا من الیل Io‏ 
শা এ 2১15 ৫‏ 7 2 ,27 
استغهرون 0 وح< اموالهم حق سابل وا خروم و الارش 
ایت لقنو ১০১‏ تبوروت و مار 
GE‏ وما نوعدت م ورب الما والاض(که کف 
5 52681 بک 
পরম করুণাময় ও অসীম দয়াবান আল্লাহ্র নামে‏ 


(১) কসম ঝন্ঝাবায়ূর, (২) অতঃপর বোঝা বহনকারী মেঘের, (৩) অতঃপর মৃদু ۱ 
চলমান জলযানের, (8) অতঃপর কর্ম ব্টনকারী ফেরেশতাগণের, (৫) তোমাদেরকে প্রদত্ত 


RT 


সূরা 5 ১৪৫ 


ওয়াদা অবশ্যই সত্য । (৬) ইনসাফ অবশ্যন্তাবী। (৭) পথবিশিষ্ট আকাশের কসম, (৮) তোমরা 
তো বিরোধপূর্ণ কথা বলছ। (৯) যে ভরষ্ট, সেই এ থেকে মুখ ফিরায়্, (১০) অনুম্মানকারীরা; 
ধ্বংস হোক, (১১) যারা উদাসীন, ভ্রান্ত । (১২) তারা জিজ্ঞাসা করে, কিয়ামত কৰে হবে? 
(১৩) যে দিন তারা অগ্নিতে পতিত হবে, (১৪) তোমরা তোমাদের শাস্তি আস্বাদন কর। 
তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিলে । (১৫) আল্লাহ্ভীরুরা জানাতে ও প্রম্রবণে থাকবে 
(১৬) এমতাবস্থায় যে, তারা গ্রহণ করবে ঘা তাদের পালনকতা তাদেরকে দেবেন। নিশ্চয় ইতি- 
পূর্বে তারা ছিল সকর্মপরায়ণ, (১৭) তারা রাতের সামান্য অংশেই নিদ্রা যেত, (১৮) রাতের 
শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত, (১৯) এবং তাদের ধন-সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক 
ছিল। (২০) বিশ্বাসকারীদের জন্য পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে ২১) এবং তোমাদের 


নিজেদের মধ্যেও, তোমরা কি অনুধাবন করবে না £ (২২) আকাশে রয়েছে তোমাদের 


রিযিক ও প্রতিশ্রুতি সবকিছু । (২৩) নভোমগ্ল ও ভূমণ্ুলের পালনকতার কসম, তোমাদের 
কথাবার্তার 6 এটা সত্য। 








71 21ج 


কসম ঝন্ঝাবায়ুর, অতঃপর বোঝা বহনকারী মেঘের (অর্থাৎ রূষ্টি) অতঃপর মৃদু- 
চলমান জলযানের, অতঃপর ফেরেশতাদের, যারা (আদেশ অনুযায়ী পৃথিবীর অধিবাসীদের 
মধ্যে) বস্তুসমূহ বন্টন করে (উদাহরণত যেখানে যে পরিমাণ রিখিকের মূল উপাদান রবষ্টির 
আদেশ হয়, মেঘর্মালার সাহায্যে সেখানে সেই পরিমাণ রুজ্টি পৌঁছে দেয়। এমনিভাবে 
হাদীসে আছে, জননীর গর্ভাশয়ে আদেশানুযায়ী নর ও নারীর আকার তৈরী করে। অতঃপর 
কসমের জওয়াব বর্ণনা করা হচ্ছে $) তোমাদেরকে 8 (কিয়ামতের ) ওয়াদা অবশ্যই সত্য 
এবং (কর্মসম্হের ) প্রতিদান (ও শাস্তি ) অবশ্যস্তাবী (এসব কসমের মধ্যে প্রমাণের দিকে 
ইঙ্গিত আছে। অর্থাৎ আল্লাহ্‌র কুদরতের বলে এসব আশ্চর্ষ কর্মকাণ্ড হওয়া সর্বশক্তিমান 
হওয়ার প্রমাণ । অতএব, এমন সর্বশক্তিমানের পক্ষে কিয়ামত সংঘটিত করা মোটেই কঠিন 
নয়। আলোচ্য আয়াতসমূহে যেসব বাক্যের কসম খাওয়া হয়েছে সেসবের তফসীর দুররে- 
মনসুরের এক হাদীস দ্বারা পরে বণিত হবে। বিশেষভাবে এসব বস্তুর কসম খাওয়ার কারণ 
সম্ভবত এই যে, এতে সৃষ্ট বন্তর বিভিন্ন প্রকারের দিকে ইঙ্গিত হয়ে গেছে। সেমতে ফেরেশতা 
3 97 সৃষ্ট এবং বাতাস ও জলযান 53 সৃষ্ট এবং মেঘমালা শুন্য জগতের 
সৃষ্ট।. অধঃজগতের দুইটি বস্তুর মধ্যে একটি চোখে দৃষ্টিগোচর হয় এবং অপরটি হয় না। 
এরূপ দুটি বস্তু উল্লেখ করার কারণ সম্ভবত এই যে, কিয়ামত সম্পকিত এক বিষয়বস্ততে খোদ 
আকাশের কসম খাওয়া হয়েছে; যেমন উপরে উধ্বজগত সম্পক্কিত বস্তুসমূহের ছিল । 
ات‎ কসম আকাশের, যাতে (ফেরেশতাদের চলার ) পথ আছে; (যেমন আল্লাহ বলেন £ 


CAT AT‏ ضر مر وړ U‏ ر 


অতঃপর কসমের জওয়াবে বলা হচ্ছে ঃ ) তোমরা‏ و لد ৬4০‏ فو قکم سبع طرا تق 


(অর্থাৎ সবাই কিয়ামত সম্পর্কে ) বিভিন্ন কথাবাতা বলছ 8 সত্য বলে এবং কেউ মিথ্যা 
حن‎ 


১৪৬ তফসীরে 7 72 ॥ অষ্টম খণ্ড 


٩ a 9 A ۶۹+ 5 ন‏ رس وم س 
আকাশের‏ عن ৬০‏ العظھم الز ی هر বলে। আল্লাহ্‌ বলেন $ টিটি নি রি‏ 
কসম দ্বারা সম্ভবত ইঙ্গিত করা হয়েছে যে, জান্নাত আকাশে অবস্থিত এবং আকাশে পথও‏ 
আছে। কিন্তু যে সত্য বিষয়ে মতবিরোধ করবে, তার জন্য পথ বন্ধ হয়ে যাবে। এসব‏ 
মতবিরোধকারীদের মধ্যে) সে-ই কিয়ামতের বাস্তবতা ও প্রতিদানের বিশ্বাস থেকে )‏ 
মুখ ফিরায়, যে (পুরোপুরিভাবে পুণ্য ও সৌভাগ্য থেকে) বঞ্চিত £ EE‏ 


8 غرم آلخهر‎ ১৯১ ১০১৯ ০৮ _ অর্থাৎ যে বাকি ও থেকে বঞ্চিত থাকে, সে 


সব পূণ্য থেকে বঞ্চিত থাকে । মতবিরোধকারীদের অপরপক্ষ অর্থাৎ যারা কিয়ামতকে 
সত্য বলে, তাদের অবস্থা এরই মুকাবিলা থেকে জানা যায় যে, তারা পুণ্য ও সৌভাগ্য থেকে 
বঞ্চিত নয়। অতঃপর বঞ্চিতদের নিন্দা করে বলা হচ্ছে ঃ) যারা ভিত্তিহীন কথাবার্তা বলে, 
তারা ধ্বংস হোক, (অর্থাৎ যারা কোনরূপ প্রমাণ ব্যতিরেকেই কিয়ামতকে অস্বীকার করে ) 
যারা মৃখ্বতাবশত উদাসীন । (তারা ঠাট্রা ও ত্বরান্বিত করার ভঙ্গিতে ) জিজক্তাসা করে-ঃ 

প্রতিফল দিবস কবে হবেঃ (জওয়াব এই যে, সেদিন হবে) যেদিন তারা অগ্নিদগ্ধ হবে ' 
( এবং বলা হবে £) তোমরা তোমাদের শাস্তি আস্বাদন কর। তোমরা একেই ত্বরান্বিত 
করতে চেয়েছিলে। (এই জওয়াবটি এমন, যেমন ধরুন, একজন অপরাধীর জন্য ফাঁসিতে 
ঝুলানোর আদেশ হয়ে গেছে। কিন্তু এই বোকা ফাসির তারিখ না বলার কারণে আদেশ-' 
টিকে কেবল মিথ্যাই মনে করতে থাকে এবং বলতে থাকে যে, ফাঁসি কবে হবে? এই প্রশ্নটি 
যেহেতু হঠকারিতা প্রসৃত, তাই জওয়াবে তারিখ বলার পরিবর্তে একথা বলাই সঙ্গত হবে যে, 
সেদিন তখন আসবে, যখন তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। অতঃপর অপরপক্ষ 
অর্থাৎ মুমিন ও সত্য বলে বিশ্বাসকারীদের সওয়াব বণিত হচ্ছে 8) নিশ্চয় আল্লাহ্ভীরঃরা 
জান্নাতে প্রশ্রবণে থাকবে এবং তারা (সানন্দে) গ্রহণ করবে; যা তাদের পালনকর্তা 
তাদেরকে দান করবেন। (কেননা) তারা ইতিপূর্বে (অর্থাৎ দুনিয়াতে ) সৎকর্মপরায়ণ ছিল। 


(স্তরাং ھل جزا ء الا حسا ن ال الأ خسان‎ এর ওয়াদা অনুযায়ী তাদের 


কা 


সাথে এই ব্যবহার করা হবে। এরপর তাদের সকর্মপরায়ণতার কিঞ্চিৎ বিবরণ দেওয়া 
হচ্ছে 8) তারা (ফরয ও ওয়াজিব পালন করার পর নফল. ইবাদতে এতই লিপ্ত থাকত 
যে) রাক্লির সামান্য অংশেই নিদ্রা যেত (অর্থাৎ বেশীর ভাগ রাত্রি ইবাদতে অতিবাহিত করত . 
এবং এতদসসত্ত্রেও তারা তাদের ইবাদতকে তেমন কিছু মনে করত না; বরং). রাতের 
শেষ প্রহরে (নিজেদেরকে ইবাদতে ভ্রটিকারী মনে করে ) তারা ক্ষমা প্রার্থনা করত। 
(এ হচ্ছে দৈহিক ইবাদতের অবস্থা )। এবং (আথিক ইবাদতের অবস্থা এই যে,) তাদের 
ধন-সম্পদে প্রার্থী ও বঞ্চিতের সেবার) হক ছিল [ অর্থাৎ এমন নিয়মিত দান করত, যেন 
তাদের কাছে প্রার্থী ও বঞ্চিতের পাওনা আছে।এখানে আয়াতের উদ্দেশ্য যাকাত নয় এবং এটাও 
উদ্দেশ্য নয় যে, জান্নাত ও প্রভ্রবণ পাওয়া নফল ইবাদতের উপর নির্ভরশীল, বরং এখানে যাকাত নয় 
এমন দান বোঝানো হয়েছে । (দুররে-মনস্র) আয়াতের উদ্দেশ্য এরূপ নয় যে, জামাত ও প্রভ্রবণ 


পাওয়া নফল ইবাদতের উপর নির্ভরশীল; বরং জান্নাতের উচ্চস্তরের অধিকারীদের 


সুরা যারিয়াত 7 ১৪৭ 


কথা বর্ণনা করা হয়েছে। . যেহেতু কাফিররা কিয়ামত অস্বীকার করত, তাই অতঃপর এর 
প্রমাণের দিকে ইগিত করা হয়েছে ] বিশ্বাসকারীদের অর্থাৎ বিশ্বাস করার চেস্টাকারীদের ) 
জন্য (কিয়ামতের সম্ভাব্যতা বিষয়ে ) পৃথিবীতে অনেক নিদর্শন (ও প্রমাণ) রয়েছে এবং 
তোমাদের নিজেদের মধ্যেও (রয়েছে; অর্থাৎ তোমাদের বাহ্যিক ও অভ্যন্তরীণ বিভিন্ন 
অবস্থাও কিয়ামতের সস্তাব্যতার প্রমাণ। এসব প্রমাণ যেহেতু সুস্পষ্ট, তাই শাসানির 
ভঙ্গিতে বলা হচ্ছে 8) তোমরা ক্কি মেতলব) অনুধাবন করবে নাঃ (কিয়ামত সংঘটিত 
হওয়ার সময় সম্পফিত বিশ্বাস না থাকার কারণে তোমরা কিয়ামতেই বিশ্বাসী নও। 
এসম্পর্কে কথা এই যে) তোমাদের রিষিক এবং (কিয়ামত সম্পর্কে ) তোমাদেরকে যে 
প্রতিশ্চতি দেওয়া হয়, সেসব (অর্থাৎ সেসবের নিদিষ্ট সময় ) আকাশে (লওহে মাহ্ফুষে ) 
লিপিবদ্ধ আছে। (এর নিশ্চিত জ্ঞান পৃথিবীতে কোন উপযোগিতার কারণে নাযিল করা 


ATA Furs 


হয়নি। সেমতে و ینز ل | لغخیت‎ আয়াতেও নিদিষ্ট সময় বলা হয়নি। চাক্ষুষ 


অভিজ্ঞতায়ও দেখা যায় যে, বৃষ্টির নিদিষ্ট দিন কারও জানা থাকে না। কিন্তু নিদিষ্ট 
সময়ের জ্ঞান না থাকা সত্ত্বেও যখন রিযিক নিশ্চিতরূপে পাওয়া যায়, তখন নিদিষ্ট তারিখ 
জানা না থাকার কারণে কিয়ামত না হওয়া কিরূপে জরুরী হয়ে যায়? এরূপ প্রমাণের 


AA Br AS ॥ 5 رہ‎ 


প্রতি ইঙ্গিত করার কারণেই اون‎ ১০ 8৬ এর সাথে 9رف‎ 7 


অতএব যখন কিয়ামত না হওয়ার প্রমাণ নেই এবং হওয়ার প্রমাণ আছে, তখন) নভো- 
মণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তার কসম, এটা (অর্থাৎ কর্মফল দিবস) সত্য (এবং এমন 
নিশ্চিত) যেমন তোমরা কথাবার্তা বলছ। € এতে কখনও সন্দেহ হয় না, তেমনি কিয়া- 
মতকেও নিশ্চিত,জান কর )। 


আন্ষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


সূরা যারিয়াতেও পূর্বেকার সুরা جح‎ ভাগ বিষয়বস্তু পরকাল, 
কিয়ামত, মৃতদের পুনরুজ্জীবন, হিসাব-নিকাশ এবং সওয়াব ও আযাব সম্পর্কে উল্লিখিত 
হয়েছে । 


প্রথমোক্ত কয়েকটি আয়াতে আল্লাহ্‌ তা“আলা কতিপয় বস্তুর কসম খেয়ে বলেছেন 
যে, তোমাদেরকে প্রদত্ত কিয়ামত সম্পকিত প্রতিশ্তি সত্য। মোট চারটি বস্তুর কসম 


PA রী ge পি কি পা 
খাওয়া হয়েছে । এক. اچ بات ذ روا‎ দুই. آ لعا ملات و ڈرا‎ 


a 


-المقسما ت ۳۹ এবং চার,‏ الجا رها ت يسا 


ইবনে কাসীরের মতে অগ্রাহ্য একটি হাদীস এবং হযরত ওমর ফারাক (রো) ও আলী 
. মোর্তাযা রো)-র উক্তিতে এই বস্ত চতুষ্টয়ের তফসীর এরূপ বণিত হয়েছে ঃ 


১৪৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


৩১915 বলে ধূলিকণা বিশিষ্ট ঝন্বাবায়ু বোঝানো হয়েছে। حا ملا ت و ترا‎ 
-এর শাব্দিক অর্থ বোঝাবাহী অর্থাৎ যে মেঘমালা বৃষ্টির বোঝা বহন করে। ৩১0) 
[৬১ বলে পানিতে সচ্ছল গতিতে চলমান জলযান বোঝানো হয়েছে। [po f ৩১ ০৯৪০ 
এর অর্থ সেইসব ফেরেশতা, যারা আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে সৃষ্ট জীবের মধ্যে বিধিলিপি 
অনুযায়ী রিযিক, বৃষ্টির পানি এবং কষ্ট ও সুখ বল্টন করে।---( ইবনে কাসীর, কুরতুবী, 

দুররে-মনসুর ) | | 

“AB A A ووو تلم م‎ পা পাড়ে পা 
hie এ 85 ১৯) (শি ۔حبکة 710« حبک-و السماء زان آلحبی‎ 
0 9 ۴ এ রি 5 

এর বহুবচন। এর অর্থ কাপড় বয়নে উদ্ভূত পাড়।. এটা পথসদৃশ হয় TT 5 
حیک‎ বলা হয়। অনেক তফসীরবিদের মতে এ স্থলে এই অর্থই উদ্দেশ্য। অর্থাৎ 


পথবিশিষ্ট আকাশের কসম । পথ বলে এখানে ফেরেশতাদের যাতায়াতের পথ এবং 
তারকা ও নক্ষত্রের কক্ষপথ উভয়ই বোঝানো যেতে পারে। 


বয়নে উদ্ভূত পাড় কাপড়ের শোভা ও সৌন্দর্যও হয়ে থাকে । তাই কোন কোন তফ- 
সীরবিদ এখানে ৮৯-এর অর্থ নিয়েছেন শোভা ও সৌন্দর্য । আয়াতের অর্থ এই যে, শোভা 
ও সৌন্দর্যমণ্ডিত আকাশের কসম । যে বিষয়বস্তু জোরদার করার জন্য এখানে কসম 


یمر তা‏ هم 


“ AB Ad 
খাওয়া হয়েছে, তা এই ৪ ৮১০০ ) 95 ৯ (91 বাহ্যত এতে মুশরিকদেরকে 
£€ পা € 2 ہے‎ 


সম্বোধন করা হয়েছে । কারণ, তারা রসূলুল্লাহ (সা)-র ব্যাপারে বিভিন্ন রূপ উক্তি করত 
এবং কখনও উন্মাদ, কখনও যাদুকর, কখনও কবি ইত্যাদি বাজে পদবী সংযুক্ত করত ۱ 
মুসলিম ও কাফির নিবিশেষে সকল স্তরের মানুষকে এখানে সম্বোধন করার সম্ভাবনাও 
- আছে, তখন ‘বিভিন্ন রূপ উক্তির’ অর্থ হবে এই যে, তাদের মধ্যে কেউ তো রস্লুল্লাহ্‌ (সা)-র 
প্রতি ঈমান আনে এবং তাঁকে সত্যবাদী মনে করে এবং কেউ অস্বীকার ও বিরুদ্ধাচরণ 
করে ।---€ মাযহারী ) 
و م‎ টিকা JANA و ۸ مب و‎ 


$2-৩|-এর শাব্দিক অর্থ মুখ ফেরানো |‏ فک عفه می انک 


*?০_এর সর্বনামে দুটি আলাদা আলাদা সম্ভাবনা আছে। এক. এই সর্বনাম দ্বারা কোর- 
আন ও রস্লকে বোঝানো হয়েছে। অর্থ এই যে, কোরআন ও রসুল থেকে সেই হতভাগাই 
মুখ ফেরায়, যার জন্য বঞ্চনা অবধারিত হয়ে গেছে। 


দুই, এই সর্বনাম ছারা ٹول مختلف‎ ( বিভিন্ন উক্তি) বোঝানো হয়েছে। 


অর্থ এই যে, তোমাদের বিভিন্ন রূপ ও পরস্পর বিরোধী উক্তির কারণে সেই ব্যক্তিই কোর- 
আন ও রসূল থেকে মুখ ফেরায়, যে কেবল হতভাগ্য ও বঞ্চিত। | 
A IG A 


| و مس 
10০১1 ১৩--০০1)৯এর অর্থ অনুমানকারী এবং অনুমানভিত্তিক‏ صو ن 


স্রা যারিয়াত | ১৪৯ 


উত্তিম্কারী। এখানে সেই কাফির ও অবিশ্বাসীদেরকে বোঝানো হয়েছে, যারা কোন প্রমাণ ও 
কারণ ব্যতিরেকেই রসূলুল্লাহ (সা) সম্পর্কে পরস্পর বিরোধী উক্তি করত। কাজেই এর 
অনুবাদে মিথ্যাবাদীর দল" বললেও অযৌক্তিক হবে না। এই বাক্যে তাদের জন্য অভিশাপের 
অর্থে বদদোয়া রয়েছে।---€ মাযহারী ) কাফিরদের আলোচনার পর কয়েক আয়াতেই মুমিন 
ও পরহিষগারদের আলোচনা করা হয়েছে। 


OAS পাত FAN AJ‏ سم 9 ۸ م 


ইবাদতে রান্রি জাগরণ ও তার বিবরণ ঃ ৬ 2৮82 ৮৬ 001 قلیلا سس‎ 155 


৯. থেকে উভূত। এর অর্থ রান্্রিতে নিদ্রা যাওয়া । এখানে‏ ع 7 یهجعو ن-- 


মু'মিন পরহিষগারদের এই গুণ বর্ণনা করা হয়েছে যে, তারা আল্লাহ্‌ তা'আলার ইবাদতে 
fî অতিবাহিত করে, কম নিদ্রা যায় এবং অধিক জাগ্রত থাকে । ইবনে জরীর এই 
তফসীর করেছেন। হযরত হাসান বসরী রে) থেকে তাই বণিত আছে যে, পরহিযগারগণ 
রাত্রিতে জাগরণ ও ইবাদতের ক্লেশ স্বীকার করে এবং খুব কম নিদ্রা যায়। হযরত ইবনে 
আব্বাস (রা), কাতাদাহ, মুজাহিদ রে) প্রমুখ তফসীরবিদ বলেন £ এখানে 8ص‎ 
‘না’ বোধক অর্থ দেয় এবং আয়াতের অর্থ এই যে, তারা রাত্রির অল্প অংশে নিদ্রা যায় না 
এবং সেই অল্প অংশ নামায ইত্যাদি ইবাদতে অতিবাহিত করে। এই অর্থের দিক দিয়ে 
যে ব্যক্তি রাত্রির শুরুতে অথবা শেষে অথবা মধ্যস্থলে যে কোন অংশে ইবাদত করে নেয় 
সে এই আয়াতের অন্তর্ভৃক্ত। এ কারণেই যে ব্যক্তি মাগরিব ও ইশার মধ্যবতাঁ সময়ে 
নামায পড়ে, হযরত আনাস ও আবুল আলিয়া (রা)-র মতে সে-ও এই আয়াতের چپ‎ 
ভূক্ত। ইমাম আবু জাফর বাকের রে) বলেনঃ যে ব্যক্তি ইশার নামাযের পূর্বে নিদ্রা 
যায় না, আয়াতে তাকেও বোঝানো হয়েছে ।---€ইবনে কাসীর ) 


হযরত হাসান বসরী রে)-র বর্ণনামতে আহ্নাফ ইবনে কায়সের উক্তি এই ঃ 
আমি আমার ক্রিয়াকর্ম জান্নাতবাসীদের ক্রিয়াকর্মের সাথে তুলনা করে দেখলাম যে, 
তারা আমার চাইতে অনেক উচ্চে, উধ্র্বে ও স্বতন্ত্। আমার ক্রিয়াকর্ম তাদের মর্তবা 
পর্যন্ত পেঁছে না। কারণ, তারা রান্ত্রিতে কম নিদ্রা যায় এবং ইবাদত বেশী করে। এরপর 
আমি আমার ক্রিয়াকর্ম জাহান্নামবাসীদের ক্রিয়াকর্মের সাথে তূলনা করে দেখলাম যে, তারা 
আল্লাহ্‌ ও রস্লকে মিথ্যাবাদী বলে এবং কিয়ামত অস্বীকার করে । আল্লাহর রহমতে 
আমি এগুলো থেকে মুক্ত। তাই তুলনা করার সময় আমার ক্রিয়াকর্ম না জান্নাতবাসীদের 
সীমা পর্যন্ত পৌছে এবং না আল্লাহ্‌র রহমতে জাহান্নামবাসীদের সাথে খাপ খায়। অতএব, 
জানা গেল ক্রিয়াকর্মের দিক দিয়ে আমার মর্তবা তাই, যা কোরআন পাক নিম্নোক্ত ভাষায় 
ব্যক্ত করেছে ঃ 


জ্ঞপাপা পাতে টি A OANA‏ نی 
-অর্থাৎ যারা ভালমন্দ ক্রিয়াকর্ম‏ خلطوا عملا صا لصا و اخر سیا 


মিশ্রিত করে রেখেছে । অতএব, আমাদের মধ্যে সেই উত্তম, যে কমপক্ষে এই সীমার মধ্যে 
থাকে । 


১৫০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


আবদুর রহমান ইবনে যায়েদ রো) বলেন £ বনী তামীমের জনৈক ব্যক্তি আমার 
পিতাকে বলল £ হে আবূ উসামা, আল্লাহ্‌ তা'আলা পরহিষগারদের জন্য যেসব শু বর্ণনা 


করেছেন (অর্থাৎ ১৪৯৪: ৩ ০৮০ ১৮০ 2815 6৩), আমরা নিজেদের মধ্যে 


শট مړ سے وړ‎ Fd 


তা পাই না। কারণ, আমরা রান্তি বেলায় খুব কম জাগ্রত থাকি ও ইবাদত করি। আমার 
পিতা এর জওয়াবে বললেন £ 


১৪)1১ ০৯৯01 5১) ৩ ০৪ 55-তার জন্য‏ الله ا زا استیقظ 
সুসংবাদ, যে নিদ্রা আসলে নিদ্রিত হয়ে যায়। কিন্তু যখন জাগ্রত থাকে, তখন তাকওয়া‏ 
অবলম্বন করে অর্থাৎ শরীয়তবিরোধী কোন কাজ করে না।--- (ইবনে কাসীর)‏ 

উদ্দেশ্য এই যে, কেবল রান্রিবেলায় অধিক জাগ্রত থাকলেই আল্লাহ্‌ তা'আলার প্ৰিয়পাত্ৰ 
হওয়া যায় না; বরং যে ব্যক্তি নিদ্রা যেতে বাধ্য হয় এবং রাত্রিতে অধিক জাগ্রত 'থাকে 
না,কিন্ত জাগ্রত অবস্থায় গোনাহ্‌ ও অবাধ্যতা থেকে বেঁচে থাকে, সে-ও ধন্যবাদের পান্র। 


এক হাদীসে রসূলুল্লাহ, (সা) ইরশাদ করেন £ 


یا | بها النا س | 9০‏ الطعا م سر 8১ 1 ৪ ভিটা‏ السلا م 
و صلء! با للیل و الا س لها م ند خلوا His!‏ پسلا م - 
লোক সকল! তোমরা মানুষকে আহার করাও, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায়‏ 
রাখ, প্রত্যেক মুসলমানকে সালাম কর এবং রান্ত্রিবেলায় তখন নামায পড়, যখন মানুষ নিদ্রা-‏ 
মগ্ন থাকে। এভাবে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে ।--হেবনে কাসীর )‏ 


NTA سے‎ 


| دم‎ 
রাত্রির শেষ প্রহরে ক্ষমা 312 বরকত ও ফথীলত £ و با لاسحا ر هم‎ 


OAS AT AT 


অর্থাৎ মুমিন পরহিযগারগণ রানির শেষ প্রহরে গোনাহের কারণে ক্ষমা‏ سر دن 


প্রার্থনা করে।  ) ৮৮ 1 শব্দটি )০৯-এর বহুবচন । এর অর্থ রাত্রির ষষ্ঠ প্রহর । এই 
এ صسرڈے‎ ASA রা 


প্রহরে ক্ষমা প্রার্থনা করার ফযীলত অন্য এক আয়াতেও বণিত হয়েছে : ین‎ 7৯৯৯০) 24 


TA‏ ی 


$ ৮০ 0 সহীহ্‌ হাদীসের সব কয়টি কিতাবেই এই হাদীস বণিত আছে যে, আল্লাহ 


میں 


তা"আলা প্রত্যেক রান্রির শেষ ততীয়াংশে দুনিয়ার আকাশে বিরাজমান হন (কিভাবে 
বিরাজমান হন, তার স্বরূপ কেউ জানে না)। তিনি ঘোষণা করেন ঃ কোন তওবাকারী 
আছে কি, যার তওবা আমি কবুল করব? কোন ক্ষমা প্রার্থনাকারী আছে কি, যাকে আমি 
ক্ষমা করব ?---( ইবনে কাসীর) ۱ 


731 5 ۱ | ১৫১ 


এখানে প্রণিধানযোগ্য বিষয় এই যে, শেষ প্রহরে ক্ষমা প্রার্থনার আয়াতে সেই সব 
পরহিষগারের কথা বর্ণনা করা হচ্ছে, যাদের অবস্থা পূর্ববতাঁ আয়াতে বিরত করা হয়েছে 
যে, তারা রাত্রিতে আল্লাহ্‌র ইবাদতে মশগুল থাকে এবং খুব কম নিদ্রা যায়। এমতাবস্থায় 
ক্ষমা প্রার্থনা করার বাহ্যত কোন মিল খুঁজে পাওয়া যায় না। কারণ, গোনাহের কারণে 
ক্ষমা প্রার্থনা করা হয়। যারা সমগ্র রান্রি ইবাদতে 0 করে, তারা শেষ রাত্রে কোন্‌ 
গোনাহের কারণে ক্ষমা প্রার্থনা করে? 


জওয়াব এই যে, তাঁরা আল্লাহ্‌ তা'আলার অধ্যাত্ম জানে জ্ঞানী এবং আল্লাহ্‌র মাহাত্ম্য 
সম্পর্কে সম্যক অবগত । তারা তাঁদের ইবাদতকে আল্লাহ্‌র মাহাজ্ম্যের পক্ষে যথোপযুক্ত মনে 
করেন না। তাই এই নূটি ও অবহেলার কারণে ক্ষ মা প্রার্থনা করেন। ---( মাযহারী ) : 


OA 


5 وی ا سوا لوم প্রতি বিশেষ নির্দেশ ঃ‏ وو 


سس رصم ۸ر 


1 و المعر و‎ ১১ ০১০৪, سا‎ বলে এমন দরিদ্র অভাবপগ্রস্তকে বোঝানো হয়েছে, যে 


তার অভাব মানুষের সামনে প্রকাশ করে দেয় এবং মানুষ তাকে সাহায্য করে مار ر م‎ 


সেই ব্যক্তিকে বোঝানো হয়েছে, যে নিঃস্ব ও অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও ব্যক্তিগত সম্মান রক্ষার্থে 
নিজের অভাব কারও কাছে প্রকাশ করে না। ফলে মানুষের সাহায্য থেকে বঞ্চিত থাকে। 
আয়াতে মু'মিন-মুত্তাকীদের এই গুণ ব্যক্ত করা হয়েছে যে, তারা আল্লাহ্র পথে ব্যয় করার 
সময় কেবল ভিক্ষুক অর্থাৎ স্বীয় অভাব প্রকাশকারীদেরকেই দান করে না; বরং যারা স্বীয় 
অভাব কারও কাছে প্রকাশ করে না, তাদের প্রতিও দৃষ্টি রাখে এবং তাদের খোজখবর নেয়। 


বলা বাহল্য, আয়াতের উদ্দেশ্য এই যে, মুমিন-মুত্তাকীগণ কেবল দৈহিক ইবাদত 
তথা নামায ও রান্রি জাগরণ করেই ক্ষান্ত হয় নাঃবরং আথিক ইবাদতেও অগ্রণী ভূমিকা 
নেয়। ভিক্ষুকদের ছাড়া তারা এমন লোকদের প্রতিও দৃষ্টি রাখে, যারা ভদ্রতা রক্ষার্থে 


۸ سے‎ 
নিজেদের অভাব কাউকে জানায় না। কিন্তু কোরআন পাক্ক এই আথিক ইবাদত و شی‎ 


۱ 


বলে উল্লেখ করেছে। অর্থাৎ তারা যেসব ফীর ও মিসকীনকে দান করে,‏ 1 سوا لھم ق 


তাদের কাছে নিজেদের অনুগ্রহ প্রকাশ করে বেড়ায় নাঃ বরং এরূপ মনে করে দান করে যে, 
তাদের ধনসম্পদে এই ফকীরদেরও অংশ ও হক আছে এবং হকদারকে তার হক দেওয়া 
কোন অনুগ্রহ হতে পারে মা; বরং এতে স্বীয় দায়িত্ব থেকে অব্যাহতি লাভ করার সুখ রয়েছে। 


বিশ্বচরাচর ও ব্যক্তিসত্তা উদ্ভয়ের মধ্যে কুদরতের নিদর্শনাবলী রয়েছে : 


AS Aw 47 A wh‏ زگ سے 


বিশ্বাসকারীদের জন্য পৃথিবীতে‏ 6-وفی الا رض | پا ت للمو قنهن 


শর ভি এগ 


১৫২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


কুদরতের অনেক নিদর্শন আছে ( পর্বত আয়াতসমূহে প্রথমে কাফিরদের অবস্থা ও অশুও 
পরিণাম উল্লেখ করা হয়েছে)। অতঃপর মু'মিন পরহিযগারদের অবস্থা, গুণাবলী ও উচ্চ 1 
বর্ণনা করা হয়েছে। এখন আবার কাফির ও কিয়ামত অবিশ্বাসকারীদের অবস্থা সম্পর্কে 
চিন্তা-ভাবনা করার এবং আল্লাহর কুদরতের নিদর্শনাবলী তাদের দৃষ্টিতে উপস্থিত করে 


অস্থীকারে বিরত হওয়ার নির্দেশ দান করা হচ্ছে । অতএব এই বাক্যের সম্পর্ক পূর্বোলেখিত ۱ 
۴ AN A RI ۱ ۱ ۱ : 
نکم لغ قول ملف‎ | বাক্যের সাথে রয়েছে, যাতে কোরআন ۹ 77 

পি |‏ ص ۱ 72 سر 


অস্বীকার করার কথা বর্ণিত হয়েছে। 
তফসীর মাযহারীতে একেও মু’মিন-মৃত্তাকীদেরই গুণাবলীর অন্তর্ভূক্ত রাখা হয়েছে 
এবং ১% سو‎ অর্থ আগের ১৪০-ই করা হয়েছে। এতে তাদের এই অবস্থা 


বর্ণনা করা হয়েছে যে, তা পৃথিবী ও আকাশের দিগন্তে বিস্তৃত আল্লাহ্‌র নিদর্শনাবলীতে 
চিন্তা-ভাবনা করে । ফলে তাদের ঈমান ও বিশ্বাস বুদ্ধি পায় ॥ যেমন অন্য এক আয়াতে 


ATA ر . ےر ى حصے‎ ৫ 
বলা হয়েছেঃ ০১31 5 ৬ 15৮০৯ ون فی خلق‎ 2৯৩ 


পৃথিবীতে কুদরতের অসংখ্য নিদর্শন রয়েছে। উদ্ভিদ, রুক্ষ ও বাগবাগিচাই দেখুন, 
এদের বিভিন্ন প্রকারের বর্ণ ও গন্ধ, এক-একটি পত্রের নিখুত সৌন্দর্য এবং প্রত্যেকটির 
বৈশিষ্ট্য ও ক্রিয়ায় হাজারো বৈচিত্র্য রয়েছে। এমনিভাবে ভূপৃষ্ঠে নদীনালা, কূপ ও অন্যান্য 
জলাশগ্ম রয়েছে। ভূপৃষ্ঠে সুউচ্চ পাহাড় ও গিরিগুহা রয়েছে। OMY জন্মগ্রহণকারী ' 
অসংখ্য প্রকার জীবজন্তু ও তাদের বিভিন্ন উপকারিতা রয়েছে । ভূপৃষ্ঠের 3 
বিভিন্ন গোত্র, জাতি এবং বিভিন্ন ভূখণ্ডের মানুষের মধ বর্ণ ও ভাষার স্বাতন্ত্য, চরিত্র ও 
অভ্যাসের পার্থক্য ইত্যাদি বিষয়ে চিন্তা করলে প্রত্যেকটির মধ্যে আল্লাহ তা'আলার কুদরত 
ও হিকমতের এত বিকাশ দৃষ্টিগোচর হবে, যা গণনা করাও TST | 
AS ASI ا ۶ ۸ ۶ ۸ مس رم‎ ۱ 
تن سم ! نلا تبصر و ن‎ 7778 
শূন্য জগতের সৃষ্ট বস্তুর কথা বাদ দিয়ে কেবল ভূপৃষ্ঠের কথা উল্লেখ করা হয়েছে। এটা 
মানুষের খুব নিকটবর্তী এবং মানুষ এর উপর বসবাস ও চলাফেরা করে। আলোচ্য আয়াতে 
এর চাইতেও অধিক নিকটবর্তা খোদ মানুষের ব্যক্তিসত্তার প্রতি দৃষ্টি আকুম্ট করা হয়েছে 
এবং বলা হয়েছেঃ ভূপুষ্ঠ ও ভূপুষ্ঠের সৃষ্ট বস্তও বাদ দাও, খোদ তোমাদের অস্তিত্ব, 
তোমাদের দেহ ও অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যেই চিন্তা-ভাবনা করলে এক-একটি অঙ্গকে আল্লাহ্‌র 
কুদরতের এক-একটি পুস্তক দেখতে পাবে । তোমরা হাদয়ঙ্গম করতে সক্ষম হবে যে, সমগ্র 
বিশ্বে কুদরতের যেসব নিদর্শন রয়েছে, সেসবই যেন মানৃষের ক্ষুদ্র অস্তিত্বের মধ্যে সংকুচিত 
হয়ে বিদ্যমান রয়েছে । এ কারণেই মানুষের অস্তিত্বকে ক্ষুদ্র জগৎ বলা হয় । সমগ্র বিশ্বের 
দৃষ্টান্ত মানুষের অস্তিত্বের মধ্যে স্থান লাভ করেছে। মানুষ যদি তার জন্মলগ্ন থেকে মৃত্য 
পর্যন্ত অবস্থা পর্যালোচনা করে, তবে আল্লাহ্‌ তা“আলাকে যেন সে দৃষ্টির সামনে উপস্থিত 
দেখতে পাবে । ۱ 


সূরা যারিয়াত . ১৫৩ 


কিভাবে একফোটা মানবীয় বীর্য বিভিন্ন ভূখণ্ডের খাদ্য ও বিশ্বময় ছড়ানো সুক্ষ 
উপাদানের নির্যাস হয়ে গর্ভাশয়ে স্থিতিশীল হয় £ অতঃপর কিভাবে বীর্য থেকে একটি জমাট 
রক্ত তৈরী হয় এবং জমাট রক্ত থেকে মাংসপিণ্ড প্রস্তুত হ্য়? এরপর কিভাবে তাতে 
অস্থি তৈরী করা হয় এবং অস্থিকে মাংস পরানো হয় ? অতঃপর কিভাবে এই নিষ্প্রাণ 
পুতুলের মধ্যে প্রাণ সঞ্চার করা হয় এবং পূর্ণাঙ্গর্ূপে সৃষ্টি করে তাকে দুনিয়ার আলো- 
বাতাসে আনয়ন করা হয়? এরপর কিভাবে ব্রমোন্নতির মাধ্যমে এই জ্ঞানহীন ও চেতনাহীন 
শিশুকে একজন সুধী ও কর্মঠ মানুষে পরিণত করা হয় এবং কিভাবে মানুষের আফা র- 
আকৃতিকে বিভিন্ন রূপ দান করা হয়েছে যে, কোটি কোটি মানুষের মধ্যে একজনের চেহারা 
অন্যজনের চেহারা থেকে ভিন্ন ও স্বতন্ত্র দৃষ্টিগোচর হয়? এই কয়েক ইঞ্চির পরিধির 
মধ্যে এমন এমন স্বাতন্ত্য রাখার সাধ্য আর কার আছে? এরপর মানুষের মন ও মেযাজের 
বিভিন্নতা সত্ত্বেও তাদের একত্ব টং আল্লাহ্‌ পাকেরই কুদরতের লীলা, যিনি অদ্বিতীয় ও 


অনুপম । ৬৪০৭ ৬০৮৯ الله‎ ৮545 


এসব বিষয় প্রত্যেক মানুষ বাইরে ও দূরে নয়-_-স্থয়ং তার অস্তিত্বের মধ্যেই দিবারান্র 


প্রত্যক্ষ করে। এরপরও যদি সে আল্লাহকে সর্বশক্তিমান স্বীকার না করে তবে, তাকে অন্ধ ও 
و ۵ م‎ AS حر رے‎ 


অক্তান বলা ছাড়া উপায় নেই। এ কারণেই আয়াতের শেষে বলা হয়েছে ঃ ا فلا تبصر ون‎ 


অর্থাৎ তোমরা কি দেখ নাঃ এতে ইঙ্গিত আছে যে, এ ব্যাপারে তেমন বেশী জ্ঞান-বুদ্ধির 
দরকার হয় না, দৃষ্টিশক্তি ঠিক থাকলেই এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। 


تن گر موم م 


ও প্রতিশ্ত বিষয় রয়েছে। এর নির্মল ও সরাসরি তফসীর ও তফসীরের সার-জংক্ষেপে 
এরূপ বণিত হয়েছে যে, আকাশে থাকার অর্থ “লওহে-মাহফুষে' লিপিবদ্ধ থাকা । বলা বাহুল্য, 
প্রত্যেক মানুষের রিষিক, প্রতিশ্াত বিষয় এবং পরিণাম সবই লওহে-মাহফুষে লিপিবদ্ধ 
আছে। 0 


হযরত আবূ সায়ীদ খুদরী রো)-র রেওয়ায়েতে রসূলুল্লাহ (সা) বলেন 8 যদি কোন 
_ ব্যক্তি তার নির্ধারিত রিযিক থেকে বেঁচে থাকার ও পলায়ন করারও চেষ্টা করে তবে রিযিক 
তার পশ্চাতে পশ্চাতে দৌড় দেবে। মানুষ মৃত্যুর কবল থেকে যেমন আত্মরক্ষা করতে 
পারে না, তেমনি রিযিক থেকেও পলায়ন সম্ভবপর নয়। --( কুরতুবী) 


কোন কোন তফসীরবিদ বলেন ঃ এখানে রিযিক অর্থ বৃষ্টি এবং আকাশ বলে শূন্য 
জগৎসহ উধধ্বজগৎ বোঝানো হয়েছে । ফলে মেঘমালা থেকে বমিত বৃষ্টিকেও আকাশের 


نے قم عڑ ,۔ 


বন্ত বলা যায়। (১ 35 5) ৮০ বলে জামাত ও তার নিয়ামতরাজি বোঝানো হয়েছে। 


১৫৪ 8 ---7 ॥ অষ্টম খণ্ড 


| AS 6ھ >ہ‎ পা পাল we وو‎ 


তোমরা যেমন নিজেদের কথাবার্তা‏ ا لحن ۳ ما ۳ تنطقو ن 


বলার মাধ্যমে কোন সন্দেহ করনা, কিয়ামতের আগমনও তেমনি স্স্পম্ট و‎ 5 
এতে সন্দেহ ও সংশয়ের কোন অবকাশ নেই। দেখাশোনা, আস্বাদন করা, স্পর্শ করা ও ঘ্বাণ 
লওয়ার সাথে সম্পর্কযুক্ত অনুভূত বিষয়সমূহের মধ্য থেকে এখানে বিশেষভাবে কথা বলাকে 
মনোনীত করার কারণ সম্ভবত এই যে, উপরোক্ত অনুভূত বিষয়সমূহের মধ্যে মাঝে মাঝে ৷ 
রোগ-ব্যাধি ইত্যাদির কারণে ধোকা হয়ে যায়। দেখা ও শোনার মধ্যে পার্থক্য হওয়া 
সুবিদিত। অসুস্থ অবস্থায় মাঝে মাঝে মুখের স্বাদ নষ্ট হয়ে মিষ্ট বস্তুও তিক্ত লাগে,' 
কিন্ত বাকশক্তিতে কখনও কোন ধোঁকা ও ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই ।-€ কুরতুবী ) - 


হি 


aa 2501 28:৮4 Uk‏ ا ا 
IIT TTI‏ 


৫৫৫৫ ¥‏ رر 27 2 At Ae‏ رو و و 
و فقربه هم گال ال تا ১৫৮৫ ১৫৪০2258946‏ ۱ 
ريگ و هم م ۶ 2 و 


55 خف تہ 3 کت‎ I 




















এ 7 کے و‎ ۱ 7 জার 
(৩ ৮৪১০ نک ریگ‎ 


80: 05595 ৩৪০০০ গে 
5 2200 رنهاب رن یاه‎ 
۳1 1৫৫ ৪০:৫৬ اط‎ ॥ فد فرعور ت‎ 2۱ 2 9 14 ১) এ 2 مو‎ 


2 ا! و و‎ 6 ৪2৮ 
৬০০ 5 


EE 

















2 2১5 ۴ 2 © Sass te گا‎ 





সরা যারিয়াত ای ہے‎ 


رک نود 9 ساوت হনে‏ 


و 2 و 24 9 و ۰ 0 
و قوم نو من یل ا ৯ ৫১৪৮ ৩1 ৮৫‏ 
















۷ 


(২8) আপনার কাছে ইবরাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি? 
(২৫) যখন তারা তাঁর কাছে উপস্থিত হয়ে বলল 8 সালাম, তখন সৈ বলল $ সালাম । 
_ এরা তো অপরিচিত লোক ! (২৬) অতঃপর নে গুহে গেল এবং একটি ঘৃতেপন্ধ মোটা 
` refe নিয়ে হাযির হল। (২৭) সে গোবৎসটি তাদের সামনে রেখে বলল ৪ তোমরা 
আহার করছ না কেন? (২৮) অতঃপর তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হল। তারা 
বললঃ ভীত হবেন না) তারা তাঁকে একটি জ্ঞানীগুণী পুত্রসন্তানের সুসংবাদ দিল। 
(২৯) অতঃপর তার স্ত্রী চিৎকার করতে করতে সামনে এল এবং মুথ চাপড়িয়ে বলল 8 | 
আমি তো বৃদ্ধা বন্ধ্যা। (৩০) তারা বলল ঃ তোমার পালনকর্তা এরূপই বলেছেন। নিশ্চয় 
তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। (৩১) ইবরাহীম বললঃ হে প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের 
উদ্দেশ্য কি? (৩২) তারা বলল $ আমরা এক অপরাধী সম্পূদায়ের প্রতি প্রেরিত হয়েছি, 
(৩৩) যাতে তাদের উপর মাটির টিলা নিক্ষেপ করি। (৩৪) যা সীমাতিক্রমকারীদের 
জন্য আপনার পালনকর্তার কাছে চিহ্নিত আছে। (৩৫) অতঃপর সেখানে যারা ঈশ্মান- 

দার ছিল আমি তাদেরকে উদ্ধার করলাম (৩৬) এবং সেখানে একটি গৃহ ব্যতীত কোন 
মুসলমান আমি পাইনি । (৩৭) যারা ঘন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে, আমি তাদের জন্য 
সেখানে একটি নিদর্শন রেখেছি (৩৮) এবং নিদর্শন রয়েছে মূসার বৃত্তান্তে ; যখন আমি 
তীকে সুস্পষ্ট প্রমাণসহ ফিরাউনের কাছে প্রেরণ করেছিলাম । (৩৯) অতঃপর নে শক্তিবলে 
মুখ ফিরিয়ে নিল এবং বললঃ সে হয় যাদুকর, না হয় পাগল। (৪০) অতঃপর আমি 
' তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমূদ্রে নিক্ষেপ করলাম । 
সে ছিল অভিযুক্ত । (৪১) এবং নিদর্শন রয়েছে তাদের কাহিনীতে ; যখন আমি তাদের 
_ উপর প্রেরণ করেছিলাম অশুভ বায়। (৪২) এই বায়ু যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল $ 
তাকেই চর্ণ-বিচর্ণ করে দিয়েছিল। (৪৩) আরও নিদর্শন রয়েছে সামূদের ঘটনায় ; 

যখন তাদেরকে বলা হয়েছিল, কিছুকাল মজা লুটে নাও । (88) অতঃপর তারা তাদের 
পালনকর্তার, আদেশ অমান্য করল এবং তাদের প্রতি বজ্রাঘাত হল এমতাবস্থায় যে, তারা 
তা দেখছিল। (8৫) অতঃপর তারা 7 ە3‎ কোন প্রতিকারও করতে 


১৫৬ #0 মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


পারল না। (৪৬) আমি ইতিপূর্বে নৃহের সম্প্রাদায়কে ধ্বংস করেছি। নিশ্চিতই তারা ছিল 
পাপাচারী সম্প্রদায় । 





তফসীরের সার-সংক্ষেপ 


| হৈ মুহাম্মদ সো)! আপনার কাছে ইবরাহীম (আ)-এর সম্মানিত মেহমানদের 
রত্তান্ত এসেছে কি? | ‘সম্মানিত’ বলার এক কারণ এই যে, , তারা ফেরেশতা ছিল। ফেরেশ- 


তাঁদের সম্পর্কে অন্য আয়াতে ০৮০০১ ৩৪ বলা হয়েছে। অথবা এর 


কারণ ছিল এই যে, ইবরাহীম (আ) স্বীয় অভ্যাস অনুযায়ী তাদেরকে সম্মান করেছিলেন | 
বাহ্যিক অবস্থার দিক দিয়ে মেহমান বলা হয়েছে । কারণ, তাঁরা মানুষের বেশে আগমন 
করেছিল। এই রূতাত্ত তখনকার ছিল, ] যখন তারা (মেহমানরা ) তাঁর কাছে উপস্থিত হচ্মে 
তাকে সালাম করল, তখন ইবরাহীম আ)-ও (জওয়াব ) বললেন ঃ সালাম। (আরও 
বললেন 8) অপরিচিত লোক €মনে হয়। বাহ্যত তিনি একথা মনে মনে চিন্তা করেছিলেন । 
কারণ, এরপর ফেরেশতাদের কোন উত্তর উল্লেখ করা হয়নি। একথা সরাসরি তাদেরকে 
বলে দেওয়ার ক্ষীণ সম্ভাবনাও আছে যে, আপনাদেরকে তো চিনলাম না। আগন্তক মেহ- 
মানরা এর কোন জওয়াব দেয়নি এবং ইবরাহীম (আ)-ও 'জওয়াবের অপেক্ষা করেন নি। 
মোটকথা এই সালাম ও কালামের পর ) তিনি গৃহে গেলেন এবং একটি মোটা গোবৎস ভাজা 


0:১৯ 0০ لقو ل5 تعالی‎ ) নিয়ে হাযির হলেন। তিনি গোবৎসটি তাদের সামনে 


রাখলেন। [ তারা ফেরেশতা ছিল বিধায় আহার করল না। তখন ইবরাহীম (আ)-এর 
সন্দেহ হল এবং ] বললেন $ তোমরা আহার করছ না কেন? (এরপরও যখন আহার 
করল না, তখন) তাদের সম্পর্কে তিনি শংকিত হলেন (যে এরা শত্রু, কিনা, কে জানে; 
যেমন সরা হদে বণিত হয়েছে)। তারা বললঃ আপনি ভীত হবেন না। (আমরা মানুষ 
নই, ফেরেশতা । একথা বলে) তারা তাকে এক পুত্রসন্তানের সুসংবাদ দিল, যে ۲۱ 
অর্থাৎ নবী) হবে। [ কেননা, মানবজাতির মধ্যে পয়গম্থরগণই সর্বাধিক জ্ঞানী হন। 
_. এখানে হযরত ইসহাক আ)-কে বোঝানো হয়েছে। এসব ۲ চলছিল, ইতিমধ্যে ] তার 


স্ত্রী (হযরত সারা, যিনি নিকটেই দণ্ডায়মান ছিলেন, لقو لد تعالی و امر) 8 قائمة‎ 
সন্তানের সংবাদ শুনে) চিৎকার করতে করতে সামনে এলেন। অতঃপর ফেরেশতারা 


যখন তাঁকেও এই সংবাদ শোনাল 3০, با‎ UL تعالی فبشتر‎ ১১,৪) তখন 


আশ্চর্যাদ্বিতা হয়ে ) মুখ চাপড়িয়ে বললেন : (প্রথমত ) আমি রদ্ধা (এরপর ) বন্ধ্যা । 
( এমতাবস্থায় সন্তান হওয়া আশ্চর্যের ব্যাপার বটে ;) ফেরেশতারা বলল ۶ আশ্চর্য হবেন না 


5৯০ ) আপনার পালনকতা এরূপই বলেছেন। নিশ্চয় তিনি‏ لک تعالی ] نعجبین 


7 | ১৫৭ 


প্রজ্ঞাময়, সর্বজ্ঞ । ( অর্থাৎ বিষয়টি বাস্তবে আশ্চর্যের হলেও আপনি নবী-পরিবারের লোক, 
জানে-গুণে ধন্য। আল্লাহ্‌র উক্তি জেনে আশ্চর্য বোধ করা উচিত নয়)। ইবরাহীম 


. . (আ) ( নবীসুলভ দৃরদর্শিতা দ্বারা জানতে পারলেন যে, সুসংবাদ ছাড়া তাদের আগমনের 


আরও উদ্দেশ্য আছে। তাই) বললেন ঃ হে প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের উদ্দেশ্য কি? 
তারা বলল £ আমরা এক অপরাধী সম্প্রদায়ের (অর্থাৎ جع وم‎ ) প্রতি প্রেরিত 
হয়েছি, যাতে তাদের উপর পাথর বর্ষণ করি---যা সীমাতিক্রমকারীদের জন্য আপনার 
পালনকর্তার কাছে (অর্থাৎ অদৃশ্য জগতে ) চিহিতি আছে। (সুরা হ্দে তা বর্ণিত হয়েছে। 
অতঃপর আল্লাহ বলেন £ঃ যখন আযাবের সময় ঘনিয়ে এল, তখন ) সেখানে যারা ঈমানদার 
ছিল, আমি তাদেরকে উদ্ধার করলাম এবং সেখানে একটি গৃহ ব্যতীত কোন মুসলমান আমি 
পাইনি । (এতে বোঝানো হয়েছে যে, সেখানে মুসলমানদের আর কোন গৃহই ছিল না। 
কারণ, যার অস্তিত্ব আল্লাহ্‌ জানেন না? তা মওজুদ হতেই পারে না)। যারা যন্ত্রণাদায়ক 
শাস্তিকে ভয় করে, আমি তাদের জন্য সেথায় (চিরকালের জন্য) একটি নিদর্শন রেখেছি 
এবং মূসা আ)-র ব্ৃত্তান্তেও নিদর্শন রয়েছে; যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণ (অর্থাৎ 
মো“জেযা )-সহ ফিরাউনের কাছে প্রেরণ করেছিলাম, সে পারিষদবর্গসহ মুখ ফিরিয়ে নিল 
এবং বললঃ সে হয় যাদুকর, না হয় উন্মাদ। অতঃপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে 
পাকড়াও করে সমুদ্রে নিক্ষেপ করলাম ( অর্থাৎ নিমজ্জিত করলাম )। সে শাস্তিযোগ্য 
কাজই করেছিল এবং নিদর্শন রয়েছে 'আদের কাহিনীতে; যখন আমি তাদের উপর অশুভ 
বায়ু প্রেরণ করেছিলাম। এই বায়ু যার উপর দিয়েই প্রবাহিত হয়েছিল (অর্থাৎ ধ্বংসের . 
আদেশপ্রাপ্ত যেসব বস্তুর উপর দিয়ে প্রবাহিত হত, ) তাকেই চর্ণ-বিচর্ণ করে দিয়েছিল। 
আরও নিদর্শন রয়েছে সামূদের ঘটনায় ; যখন তাদেরকে বলা হয়েছিল ঃ [ অর্থাৎ সালেহ 
(আট) বলেছিলেন 8] কিছুকাল আরাম করে নাও। (অর্থাৎ কুফর থেকে বিরত না হলে 
কিছুদিন পরই ধ্বংসপ্রাপ্ত হবে )। অতঃপর. তারা তাদের পালনকর্তার আদেশ অমান্য 
করল এবং তাদের প্রতি বজ্রাঘাত হল, এমতাবস্থায় যে, তারা তা দেখছিল। (অর্থাৎ এই ' 
আযাব খোলাখুলিভাবে আগমন করল )। অতএব, তাব্রা না দাঁড়াতে সক্ষম হল (বরং উপুড় 


হয়ে পড়ে রইল ৬৮০ تعا لی جا‎ ১১১ -) এবং না কোন প্রতিকার করতে 


পারল । ইতিপূর্বে নৃহের সম্প্রদায়েরও এ অবস্থা হয়েছিল। নিশ্চিতই তারা ছিল পাপাচারী 
সম্প্রদায় | 0 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় | 
আলোচ্য আয়াত থেকে রসূলুল্লাহ সো)-র সান্ত্বনার জন্য অতীত যুগের কয়েকজন 
পয়গম্বরের ঘটনা বর্ণনা করা হয়েছে। 


سے سے مض Daa‏ 


ইবরাহীম‏ سا ফেরেশতাগণ বলেছিল‏ .5( )9[ سل ما تال سلام 


! 


(আ) জওয়াবে বললেন سلام م‎ কেননা, এতে সার্বক্ষণিক শান্তির অর্থ নিহিত রয়েছে। 


سے 


১৫৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


কোরআন পাকে নির্দেশ আছে, সালামের জওয়াব সালামকারীর ভাষা অপেক্ষা উত্তম ভাষায় 
দাও। ইবরাহীম (আ) এভাবে সেই নির্দেশ পালন করলেন। 


ডি তিশা 90۵ 9 حسم‎ 


১১৭০ [5-0৭এ শব্দের অর্থ অপরিচিত । ইসলামে গোনাহের কাজও 
অপরিচিত হয়ে থাকে। তাই গোনাহকেও ৮০ বলে দেওয়া হয়৷ বাক্যের অর্থ এই 


যে, ফেরেশতাগণ মানব আকৃতিতে আগমন করেছিল। হযরত ইবরাহীম (আ) তাদেরকে 

চিনতে পারেন নি! তাই মনে মনে বললেন £ এরা তো অপরিচিত লোক। এটাও সম্ভবপর ) 

জিজ্ঞাসার ভঙ্গিতে মেহমানদেরকে শুনিয়েই একথা বলেছিলেন । উদ্দেশ্য ছিল তাদের‏ رو 
পরিচয় জিজাসা করা ।‏ 


A Al سے سے‎ ۱ i 
১৩121 £)-8 0 শব্দটি € 52 থেকে উদ্ভৃত। অর্থ গোপনে চলে যাওয়া। 
Ne 
উদ্দেশ্য এই যে, ইবরাহীম (আ) মেহমানদের খানাপিনার ব্যবস্থা করার জন্য এভাবে গৃহে 
চলে গেলেন যে,মেহমানরা তা টের পায়নি। নতুবা তারা এ কাজে বাধা দিত। 
মেহমানদারির উত্তম রীতিনীতি £ ইবনে কাসীর বলেন এই আয়াতে মেহমান- 
দারির কতিপয় উত্তম রীতিনীতি শিক্ষা দেওয়া হয়েছে। প্রন এই যে, তিনি প্রথমে মেহ- 
মানদেরকে আহার্য আনার কথা জিজ্ঞাসা করেন নি; বরং চুপিসারে গৃহে চলে গেলেন। ) 
অতঃপর অতিথি আপ্যায়নের জন্য তার কাছে যে উত্তম বস্তু অর্থাৎ গোবৎস ছিল, তাই 
যবেহ করলেন এবং ভাজা করে নিয়ে এলেন ৷ দ্বিতীয়ত, আনার পর তা খাওয়ার জন্য 
মেহমানদেরকে ডাকলেন নাঃ বরং তারা যেখানে উপবিষ্ট ছিল, সেখানে এনে সামনে 


রেখে দিলেন | তৃতীয়ত, আহাৰ্থ বস্তু পেশ করার সমস কথাবার্তার ভঙ্গিতে খাওয়ার জন্য 
) سے‎ ASS A শা | 


পীড়াপীড়ি ছিল না। বরং বলেছেন 5345 3 | অৰ্থাৎ তোমরা কিখাবেনা! 


এতে ইঙ্গিত ছিল যে, খাওয়ার প্রয়োজন না থাকলেও আমার খাতিরে কিছু খাও। 


AJA wa A سے سر‎ ٠ 


(আ) তাদের না খাওয়ার কারণে‏ 77 3755 فا و جس منم 


তাদের ব্যাপারে শংকাবোধ করতে লাগলেন । কেননা, তখন ভদ্রসমাজে এই রীতি প্রচলিত 
ছিল যে, আহার্য পেশ করলে মেহমান কিছু না কিছু আহাৰ্য গ্রহণ করত । কোন মেহমান 
এরূপ না করলে তাকে ক্ষতি করার উদ্দেশ্যে আগমনকারী শব্দ বলে আশংকা করা হত। সেই 
যুগের চোর-ডাকাতদেরও এতটুকু ভদ্রতা জ্ঞান ছিল যে, তারা যার বাড়ীতে কিছু খেত, তার 
ক্ষতি সাধন করত না। তাইনা খাওয়া বিপদাশংকার কারণ ছিল। ۱ ۱ 


سے তি‏ ا مے سے ۸س س Gr A C2‏ 


17০ 1 ০4১ ৩৪ ০-এর অর্থ অসাধারণ TOI | কলসের‏ ل فی صر 


rts J বলা হয়। হযরত সারা যখন শুনলেন যে, ফেরেশতারা হযরত ইবরাহীম 
(আ-কে পৃন্র-সন্তান জন্মের সুসংবাদ দিতেছে, আর একথা বলাই বাহুল্য যে, সন্তান স্ত্রীর 


সুরা যারিয়াত ۰ ১৫৯ 


গর্ভ থেকে জন্মগ্রহণ করে, তখন তিনি বুঝলেন যে, এই সুসংবাদ আমরা স্বামী-স্ত্রী উভয়ের 
জন্য। ফলে অনিচ্ছারুতভাবেই তার মুখ থেকে কিছু আশ্চর্য ও বিস্ময়ের বাক্য উচ্চারিত 


SA LIAS 


হয়ে তেল তিনি বললেন ঃ ۱ عجوزعقیم‎ অর্থাৎ প্রথমত আমি রৃদ্ধা, 
এরপর বন্ধ্যা। যৌবনেও আমি সন্তান ধারণের যোগ্য ছিলাম না। এখন বাধক্যে এটা 


- ফিরিপে সম্ভব হবে £ জওয়াবে ফেরেশতাগণ বলল کن لی و‎ অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা 


سے 
یی ۳ 


সবকিছু করতে পারেন। এ কাজও تن‎ হবে। এই সুসংবাদ অনুযায়ী যখন 
হযরত ইসহাক তআ) জন্মগ্রহণ করেন, তখন হযরত সারার বয়স নিরানব্বই বছর এবং হযরত 
ইবরাহীম আ)-এর বয়স একশ বছর ছিল।---( কুরতুবী ) | 


এই কথোপকথনের -মধ্যে হযরত ইবরাহীম ত) জানতে পারলেন যে, আগন্তক 
মেহমানগণ আল্লাহ্‌র ফেরেশতা । অতএব তিনি জিজ্ঞাসা করলেন, আপনারা কি অভিযানে 
আগমন করেছেন? তারা হযরত লৃত আ)-এর সম্প্রদায়ের উপর প্রস্তর বর্ষণের আযাব 
_ নাধিল করার কথা বলল। এই প্রস্তর বর্ষণ বড় বড় পাথর দ্বারা 8۶ নিমিত রুংকর. 


Awe AA 9 হেত 5 রি 


দ্বারা হবে। عند ر ہی‎ bw টি অৰ্থাৎ কংকরগুলো আল্লাহ্‌র পক্ষ থেকে 


বিশেষ চিহন্যুক্ত হবে। কোন কোন রি বলেন, প্রত্যেক কংকরের গায়ে সেই ব্যক্তির 
নাম লিখিত ছিল, যাকে ধ্বংস করার জন্য কংকরটি প্রেরিত হয়েছিল। সে যেদিকে পলায়ন 
করেছে, কংকরও তার পশ্চাদ্ধাবন করেছে। অন্যান্য আয়াতে কওমে লৃতের আযাব বর্ণনা. 
প্রসঙ্গে বলা হয়েছে যে, জিবরাঈল (আ) গোটা জনপদক্ষে উপরে তুলে উল্টিয়ে দেন। এটা 
প্রস্তর বর্ষণের পরিপন্থী নয়। প্রথমে তাদের উপর প্রস্তর বর্ষণ করা হয়েছিল এবং পরে সমগ্র 
ভূখণ্ড উল্টিয়ে দেওয়া হয়েছিল । 


কওমে-লুতের পর মূসা (আ)-র সম্প্রদায়, ফিরাউন প্রমুখ সম্প্রদায়ের প্রসঙ্গ উল্লেখ 
করা হয়েছে। ফিরাউনকে যখন মুসা (আট) সত্যের পয়গাম দেন, তখ্বন বলা হয়েছে ঃ 
برک‎ (5) ১ অর্থাৎ ফিরাউন মূসা আ)-র দিক থেকে মুখ ফিরিয়ে স্বীয় শক্তি, সেনা- 
বাহিনী ও পারিষদবর্গের উপর ভরসা করে। چو ر کن‎ শাব্দিক অর্থ শক্তি। হযরত 


লূত (আ)- -এর বাক্যে ১৯১০৪ ০১11 او‎ "203 - 7 


এরপর “আদ সম্পূদায়, সামদ এবং পরিশেষে কওমে নৃহের ঘটনা উল্লেখ করা হয়েছে। ls | 
এসব ঘটনার বিবরণ ইতিপূর্বে কয়েকবার বণিত হয়েছে। 


০5 ৬6534 ৪ ০১৮ پال و‎ 


و 2 





১৬০ তফসীরে মা'আরেফুল-কোরআন |۱ অস্টম খণ্ড 





aT‏ 7 ا و سر و رر 


ید ۶ ۸ ۰ 82 مش EF‏ ) 


۷ “ 215৫৫ 9 0 ٤ rt 2 
417 بت‎ 4৫5 ৪০556 4৮৮৫ 314০1 458০% 
556 এ 65 رگ‎ 55 ৫ 5) 58 ام ہپ‎ 

০14 এ) کم مته تیر مین‎ 3১৮৯ ৬) 


এ 


EE کی ےت ا ا ا‎ 
এ 7 
2১ গর্ত 2H 


٦ জকি 12225 


(8৭) আমি স্বীয় ক্ষমতাবলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই ব্যাপক 
ক্ষমতাশালী । (৪৮) আমি ভূমিকে বিছিয়েছি। আমি কত সুন্দরভাবেই না বিছাতে 
সক্ষম! (৪৯) আমি প্রত্যেক ٭‎ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে তোমরা হৃদয়ঙ্গম 
কর । (৫০) অতএব আল্লাহ্‌র দিকে ধাবিত হও। আমি তীর তরফ থেকে তোমাদের জন্য 
সুস্পষ্ট সতর্ককারী। ৫১) তোমরা আল্লাহ্‌র সাথে কোন উপাস্য সাব্যস্ত করো না। আমি 
তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পম্ট সতর্ককারী । (৫২) এমনিভাবে, তাদের পব- 
` Efra কাছে যখনই কোন রসূল আগমন করেছে, তারা বলেছে ঃ যাদুকর, না হয় উল্মাদ। 
(৫৩) তারা কি একে অপরকে এই উপদেশই দিয়ে গেছে £ বস্তুত তারা দুষ্ট সম্প্রদায় ৷ 
(৫৪) অতএব, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। এতে আপনি অপরাধী হবেন না। 
(৫৫) এবং বোঝাতে থাকুন ; কেননা, বোঝানো মুমিনদের উপকারে 1۱ 





তফদীরের সার-সংক্ষেপ 

আমি (নিজ) ক্ষমতাবলে আকাশ নির্মাণ করেছি এবং আমি ব্যাপক ক্ষমতাশালী ! 
আমি ভূমিকে বিছানা (স্বরূপ ) করেছি । আমি কত সুন্দরভাবেই না বিছাতে সক্ষম । ( অর্থাৎ 
এতে কত চমৎকার উপকারিতা নিহিত রেখেছি । আমি প্রত্যেক ¥ দুই দুই প্রকার সৃষ্টি 
করেছি, এই প্রকারের অর্থ বিপরীত পক্ষ । বলা বাহুল্য, প্রত্যেক বস্তর মধ্যে কোন-নানকোন 
সম্তাগত ও অসম্ভাগত গুণ এমন রয়েছে, যা অন্য বস্তুর গুণের বিপরীত । ফলে এক বস্তুকে 
অপর বস্তুর বিপরীত গণ্য করা হয়; যেমন আকাশ ও পাতাল, উত্তাপ ও শৈত্য, মিষ্ট ও তিক্ত, 
ছোট ও বড়, সুশ্রী ও কৃম্রী, সাদা ও কাল এবং আলো ও অন্ধকার )। যাতে তোমরা € এসব সৃষ্ট 
বন্তর মাধ্যমে তওহীদকে ) হৃদয়ঙ্গম কর। (হে পয়গম্বর! তাদেরকে বলে দিন, যখন এসব 
সৃষ্ট বস্ত স্রষ্টার একত্ব বোঝায়, তখন ) তোমরা (অর্থাৎ তোমাদের উচিত, এসব প্রমাণের 
ভিত্তিতে )আল্লাহ্‌র দিকে ধাবিত হও, (তদুপরি ) আমি তোমাদের (বোঝানোর) জন্য আল্লাহ্‌র 


5731 5 ১৬১ 


পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী (যে, তওহীদ অমান্য করলে শাস্তি হবে। কাজেই তওহীদের 
বিশ্বাস আরও জরুরী। আরও স্পষ্ট করে বলছি £ ) তোমরা আল্লাহ্‌র সাথে অন্য কোন 
উপাস্য স্থির করো না। (তওহীদের বিষয়বন্ত শব্দান্তরে বর্ণনার কারণে সতর্ককরণের তাকী- 
দার্থে বলা হচ্ছে ঃ) আমি তোমাদের (বোঝানোর ) জন্য আল্লাহ্‌র তরফ থেকে স্পষ্ট সতর্ক- 
কারী। (অতঃপর আল্লাহ তা'আলা ইরশাদ করছেন $ আপনি নিঃসন্দেহে স্পষ্ট সতর্ককারী 
কিন্তু আপনার বিরোধী পক্ষ এত মূর্খ যে, তারা আপনাকে কখনও যাদুকর, কখনও উন্মাদ 
বলে। অতঃপর আপনি সবর করুন। কেননা, তারা যেমন আপনাকে বলছে,) এমনিভাবে 
তাদের পর্ববতাঁদের কাছে যখনই কোন রসূল আগমন করেছে, তারা (সবাই অথবা কতক ) 
বলেছে ঃ যাদুকর, না হয় উল্মাদ। € অতঃপর পূর্ববতী ও পরবর্তী সবার মুখে একই কথা 
উচ্চারিত হওয়ার কারণে বিস্ময় প্রকাশ করে বলা হচ্ছে £) তারা কি একে অপরকে এ বিষয়ের 
ওসীয়ত করে এসেছে £ (অর্থাৎ এই এঁকমত্য তো এখন, যেমন একে অপরকে বলে গেছে, 
দেখ যে রসূলই আগমন করে, তোমরা তাকে আমাদের মতই বলবে । অতঃপর বাস্তব ঘটনা 
বর্ণনা করা হচ্ছে যে, একে অপরকে এ বিষয়ে কোন ওসীয়ত করেনি । কেননা, এক সম্প্রদায় 
অপর সম্প্রদায়ের সাথে দেখাও করেনি । বরং একমত্যের কারণ এই যে) তারা সবাই 
অবাধ্য সম্প্রদায় (অর্থাৎ অবাধ্যতায় যখন তারা অভিন্ন, তখন উক্তিও অভিন্ন হয়ে 
গেছে )। অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন (অর্থাৎ তাদের মিথ্যাবাদী 
বলার পরোয়া করবেন না)। এতে আপনি অপরাধী হবেন না। বোঝাতে থাকুন কেননা, 
বোঝানো (যাদের ভাগ্যে ঈম্মান নেই, তাদেরকে জব্দ করার কাজে আসবে এবং যাদের 
‘ভাগ্যে ঈমান আছে, সেই ) উঈমানদারদেরকে (এবং যারা পূর্ব থেকে মু'মিন, তাদেরকেও ) 
উপকার দেবে। (মোট কথা, উপদেশ দানের মধ্যে সবারই উপকার আছে। আপনি উপদেশ 
দিয়ে যান এবং ঈমান না আনার কারণে দুঃখ করবেন না)। 


'জানুষঙ্গিক 0152 বিষয় 

পূর্ববর্তী আয়াতসমূহে কিয়ামত ও পরকালের বর্ণনা এবং অস্ীকারকারীদের শাস্তির 
কথা আলোচিত হয়েছে। আলোচ্য আয়াতসমূহে আল্লাহ্‌ তা'আলার সর্বময় শক্তি বণিত 
হয়েছে। এতে করে কিয়ামত ও কিয়ামতে ম্বৃতদের পুনরুজ্জীবনের ব্যাপারে অবিশ্বাসী- 
দের পক্ষ থেকে যে বিস্ময় প্রকাশ করা হয়, তার নিরসন হয়ে যায়। এছাড়া আয়াতসমূহে 
তওহীদ সপ্রমাণ করা হয়েছে এবং রিসালতে বিশ্বাস স্থাপনের তাকীদ রয়েছে। 


AAS AJ টে AA AA 


অর্থ শক্তি ও সামর্থ্য ৷‏ چم« | پد-_بنینا ھا با ي بد وا نا لمو سعو ن 


এ হযরত ইবন و رن و‎ 


AW তো‏ می 


অঙাৎ আল্লাহর দিকে ×۳۴ হও হযরত ইবন আব্বাস‏ را نی اش 


১৬২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


(রা) বলেন £ উদ্দেশ্য এই যে, তওবা করে গোনাহ্‌ থেকে ছুটে পালাও । আবু বকর ওয়াররাক 
ও জুনায়েদ বাগদাদী রে) বলেন $ প্ররৃত্তি ও শয়তান মানুষকে গোনাহ্‌র দিকে দাওয়াত 
ও প্ররোচনা দেয় । তোমরা এগুলো থেকে ছুটে আল্লাহ্‌র শরণাপন্ন হও । তিনি তোমাদেরকে 
এদের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন ।---(কুরতুবী) 








৪৬ 2) 9/ 26 2 5 و‎ 9 7 3 9 ৫ 5 ا یں ا‎ 
১ 054৩5৩০১১৪৭ ০০১5 ৪21 ০৪৩ 


وم اربن آن نطعمون مر اه Bl 23 GHD‏ مین 
90 )1002 03551 مُخْل دوب اه 3 مرو تی ون 


পরি 





2 227 রর 


٥ من بوموم ی یوعد وت‎ AE CH LS 


(৫৬) আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিনকে সৃষ্টি করেছি। (৫৭) 
আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে, তারা আমার আহার্য যোগাবে । 
(৫৮) আল্লাহ 5۳۵25 তো জীবিকাদাতা, শক্তিশালী, পরাক্রান্ত। (৫৯) অতএব এই 
জালিমদের প্রাপ্য তাই, যা তাদের অতীত সহচরদের প্রাপ্য ছিল। কাজেই তারা যেন 
আমার কাছে তা তাড়াতাড়ি না চায়। پ-پ ھ۰"‎ 70 
যে দিনের প্রতিশ্ণ্তি তাদেরকে দেওয়া হয়েছে। 


তীরের সার-সংক্ষেপ 


(প্রকৃতপক্ষে ) আমার ইবাদত করার জন্যই আমি জিন ও মানবকে সৃষ্টি করেছি 
(এখন আনুষঙ্গিকভাবে ও ইবাদতের পূর্ণতার খাতিরে জিন ও মানব সৃষ্টির ফলে অন্যান্য 
উপকারিতা অজিত হওয়া আয়াতের পরিপন্থী নয়। এমনিভাবে কতক জিন ও কতক মানব 


A SFI 
দ্বারা ইবাদত সংঘটিত না হওয়াও এই বিষয়বস্তর প্রতিকুলে নয়। কেননা, و‎ ১১%) 


a” 


---এর সারমর্ম হচ্ছে তাদেরকে ইবাদতের আদেশ করা ---ইবাদত করতে বাধ্য করা নয় । 

শুধু জিন ও মানবকে বিশেষভাবে উল্লেখ করার ক্ষারণ এই যে, এখানে ইচ্ছাধীন ও স্বেচ্ছা- 

প্রণোদিত ইবাদত বোঝানো হয়েছে । ফেরেশতাদের মধ্যে ইবাদত আছে বটে; কিন্ত 
তা স্বেচ্ছা-প্রণোদিত ও পরীক্ষার উদ্দেশ্যে নয়। অন্যান্য সৃষ্ট বস্তু তথা জীব-জন্ত, উদ্ভিদ 
ইত্যাদির ইবাদত ইচ্ছাধীন নয়। মোট কথা এই যে, তাদের কাছে আইনগত দাবী হল ইবা-: 
দত। এছাড়া.) আমি তাদের কাছে (সৃষ্ট জীবের ) জীবিকা দাবী করি না এবং এটাও চাই 
নাযে, তারা আমাকে আহার্য যোগাবে । আল্লাহ নিজেই সবার রিযিকদাতা (কাজেই সৃষ্ট 
জীবকে রিযিকদানের দায়িত্ব তাদের হাতে অর্পণ করার কোন প্রয়োজন নেই ), শক্তিশালী, 


75 যারিয়াত ১৬৩ 


পরাক্রান্ত। ( অপারকতা, দুর্বলতা ও সভাব-অনটনের কোন যৌক্তিক সম্ভাবনাও নেই। 
কাজেই আহার্য চাওয়ার সম্ভাবনা মেই। এখন ভীতি প্রদর্শন করা হচ্ছে যে, যখন ইবাদতের 
অপরিহার্যতা প্রমাণিত হয়ে গেল এবং ইবাদতের প্রধান অঙ্গ ঈমান, তখন এরা এখনও 
শিরক ও কুফরকে আঁকড়ে থাকলে শুনে রাখুক) এই জালিমদের প্রাপ্য শাস্তি আল্লাহ্‌র 
জ্ঞানে তাই নির্ধারিত ),যা তাদের (অতীত ) সমমনাদের প্রাপ্য (নির্ধারিত) ছিল। (অর্থাৎ 
প্রত্যেক অপরাধী জালিমের জন্য আল্লাহ্‌র ক্তানে বিশেষ বিশেষ সময় নির্ধারিত আছে। 
প্রত্যেক অপরাধীকে পালাক্রমে আযাব দ্বারা পাকড়াও করা হয় --কখনও ইহকাল ও 
পরকাল উভয় জাহানে এবং কখনও শুধু পরকালে )। অতএব তারা যেন আমার কাছে 
তা (অর্থাৎ আযাব ) তাড়াতাড়ি না চায়, (যেমন এটাই তাদের অভ্যাস । তারা সতর্কবাণী 
শুনে মিথ্যারোপ করার ভঙ্গিতে তাড়াতাড়ি আযাব চাইতে থাকে )। অতএব (যখন পালার 
দিন আসবে,যার মধ্যে কঠোরতর দিন হচ্ছে প্রতিশ্নুত দিন অর্থাৎ কিয়ামতের দিন, তখন ) 
কাফিরদের জন্য দুর্ভোগ সেই দিনের, যে দিনের ডি তাদেরকে দেওয়া হয়েছে। (খোদ 


তিতা ডিসি পল‏ رر পা‏ سے 


এই সূরাও এই প্রতিশ্ুতি দ্বারা শুরু হয়েছিল ঃ سا وو ون لصا دق‎ এবং ইতিও 


এই প্রতিশৃর্ণতির উপর করা হয়েছে । বলা বাহুল্য, এতে স্রার অলংকারগত সৌন্দর্যই প্রকাশ 
পেয়েছে )। 


আনুষজিক জাতব্য বিষয় 


سے سے AM‏ 5 سر و و ۸ 


رما حلت الجن وألا س الا لیعبد ون £ জিন ও মানব সৃষ্টির উদ্দেশ্য‏ 


অর্থাৎ আমি জিন ও মানবকে ইবাদত ব্যতীত অন্য কোন কাজের জন্য সুষ্টি করিনি। 
.. এখানে বাহ্য দৃষ্টিতে দু'টি প্রশ্ন দেখা দেয় | এক. যাকে আল্লাহ, তা"আলা বিশেষ কাজের জন্য 
সৃষ্টি করেছেন, তার জন্য সেই কাজ থেকে বিরত থাকা যুক্তিগতভাবে অসম্ভব, অপ্রাকৃত । 
কেননা, আল্লাহ্‌ তাআলার ইচ্ছা ও অভিপ্রায়ের বিপরীত কোন কাজ করা অসম্ভব । দুই" . 
আলোচ্য আয়াতে জিন ও মানব সৃষ্টিকে কেবল ইবাদতে সীমাবদ্ধ করে দেওয়া হয়মেছে। 
অথচ তাদের সৃষ্টিতে ইবাদত ব্যতীত আরও অনেক উপকারিতা ও রহস্য বিদ্যমান WITE | 


প্রথম প্রশ্নের জওয়াবে কোন কোন তফসীরবিদ বলেন যে, এই বিষয়বন্ত শুধু মুমিনদের 
সাথে সম্পৃক্ত । অর্থাৎ আমি মু'মিন জিন ও মু’মিন মানবকে ইবাদত ব্যতীত অন্য কাজের জন্য 
স্থজ্টি করিনি । বলা বাহুল্য, যারা মুগমিন, তারা কমবেশী ইবাদত করে থাকে । যাহ্হাক, 
সুফিয়ান প্রমূখ তফসীরবিদ এই উক্তি ۱ হযরত ইবনে আব্বাস রো) বণিত এই 
আয়াতের এক কিরা" আত ০৮০ শব্দও و"‎ করা হয়েছে এবং আয়াত এভাবে পান 


রি 77 


و مړ 9 


এই কিরা'আত چ‎ উপরোক্ত بت مسب‎ পক্ষে সমর্থন পাওয়া দি এই প্রশ্নের জওয়াবে 


১৬৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


তফসীরের সার-সংক্ষেপে বলা হয়েছে যে, আয়াতে জবরদস্ভিমূলক ইচ্ছা বোঝানো হয়নি, 
যার বিপরীত হওয়া অসম্ভব বরং আইনগত ইচ্ছা বোঝানো হয়েছে। অর্থাৎ আমি তাদেরকে 
কেবল এজন্য সৃষ্টি করেছি, যাতে তাদেরকে ইবাদত করার আদেশ দিই। আল্লাহ্‌র 
আদেশকে মানুষের ইচ্ছার সাথে শর্তযুক্ত রাখা হয়েছে। তাই আদেশের বিপরীত হওয়া সম্ভব 
নয়। অর্থাৎ আল্লাহ সবাইকে ইবাদত করার আদেশ দিয়েছেন; কিন্তু সাথে সাথে ইচ্ছা- 
অনিচ্ছার ক্ষমতাও দিয়েছেন। তাই কোন কোন লোক আল্লাহ্প্রদত্ত ইচ্ছা যথার্থ ব্য় 
করে ইবাদতে আত্মনিয়োগ করেছে এবং কেউ এই ইচ্ছার অসদ্ধযবহার করে ইবাদত থেকে 
মুখ ফিরিয়ে নিয়েছে । এই উক্তি ইমাম বগভী রে) হযরত আলী (রা) থেকে বর্ণনা 
করেছেন। তফসীরে-মাযহারীতে এর সরল তফসীর এই বণিত হয়েছে যে, জিন ও মানবকে 
সৃষ্টি করার সময় তাদের মধ্যে ইবাদত করার যোগ্যতা - ও প্রতিভা নিহিত করা হয়েছে। 
সেমতে প্রত্যেক জিন ও মানবের মধ্যে এই প্রতিভা প্রক্তিগতভাবে বিদ্যমান থাকে । এরপর 
কেউ এই প্রতিভাকে সঠিক পথে ব্যয় করে কৃতকার্য হয় এবং কেউ একে গোনাহ ও কুপ্ররতিতে 
বিনষ্ট করে দেয়, দৃষ্টান্তস্বরূপ এক হাদীসে রস্লুল্লাহ্‌ (সা) বলেন £ 


অর্থাৎ‏ 04 سو لو د یو لد علی الغطر ة فا ہو | ٥‏ پهو دا نه | و پمچسا ن< 
প্রত্যেক সন্তান প্রকৃতির উপর জন্মগ্রহণ করে। এরপর তার পিতামাতা তাকে প্রকৃতি থেকে‏ 
সরিয়ে নিয়ে ইহুদী অথবা অগ্নিপূজারীতে পরিণত করে। প্রকৃতির উপর জন্মগ্রহণ’ করার‏ 
অর্থ অধিকাংশ আলিমের মতে ইসলাম ধর্মের উপর জন্মগ্রহণ করা। অতএব, এই হাদীসে‏ 
বলা হয়েছে যে, প্রত্যেক মানুষের মধ্যে প্রকৃতিগত ও সৃজ্টিগতভাবে ইসলাম ও ঈমানের‏ 
যোগ্যতা ও প্রতিভা নিহিত করা হয়েছে। এরপর তার পিতামাতা এই প্রতিভাকে বিনষ্ট‏ 
করে কুফরের পথে পরিচালিত করে । এই হাদীসের অনুরূপ আলোচ্য আয়াতেরও এরূপ‏ 
অর্থ হতে পারে যে, প্রত্যেক জিন ও মানবের মধ্যে আল্লাহ্‌ তা'আলা ইবাদত করার যোগ্যতা‏ 
ও প্রতিভা রেখেছেন ।‏ 


দ্বিতীয় প্রশ্নের জওয়াব তফসীরের সার-সংক্ষেপে এই বণিত হয়েছে যে, ইবাদতের 


জন্য কাউকে সৃষ্টি করা তার কাছ থেকে অন্যান্য উপকারিতা অজিত হওয়ার পরিপন্থী নয়। 
Av A su AJA JA টি তা 


(৫১৮৫০৫) { ৮০-_অৰ্থাৎ আমি জিন ও মানবকে সৃষ্টি করে‏ ر زق 
গছ ۱‏ ص سے سے ۳ 


সাধারণ মানুষের অভ্যাস অনুযায়ী কোন উপকার চাই না যে, তারা রিযিক সৃষ্টি করবে 
আমার জন্য অথবা নিজেদের জন্য অথবা আমার অন্যান্য স্স্ট জীবের জন্য । আমি 
এটাও চাই না যে, তারা আমাকে আহার্য যোগাবে । মানুষের সাধারণ অভ্যাস অনুযায়ী 
এই কথাগুলো বলা হয়েছে । কেননা, যত বড় লোকই হোক না কেন--কেউ যদি কোন 
গোলাম ক্রয় করে এবং তার পেছনে অর্থ-কড়ি ব্যয় করে, তবে তার উদ্দেশ্য এটাই থাকে যে, 
গোলাম তার কাজকর্মের প্রয়োজন মেটাবে এবং রুযী-রোযগার করে মালিকের হাতে সমর্পণ 
করবে। আল্লাহ্‌ তা'আলা এসব উদ্দেশ্য থেকে পবিন্র ও উধের্ব। তাই বলেছেন যে, জিন . 
ও মানবকে সৃষ্টি করার পশ্চাতে আমার কোন উপকার উদ্দেশ্য নয়। 


সুরা যারিয়াত OO ১৬৫ 


E 


১--শব্দের আসল অর্থকুয়া থেকে পানি তোলার বড় বালতি। জনগণের‏ له با 
সুবিধার্থে জনপদের সাধারণ কুয়াগলোতে পানি তোলার পালা নির্ধারণ করা হয়। প্রত্যে-‏ 
কেই নিজ নিজ পালা অনুযায়ী পানি তোলে। তাঁই এখানে এ১ 9১১ শব্দের অর্থ করা‏ 
হয়েছে পালা ও প্রাপ্য অংশ। উদ্দেশ্য এই যে, পূর্ববতী উম্মতদেরকে নিজ নিজ সময়ে‏ 
আমল করার সুযোগ ও পালা দেওয়া হয়েছে। যারা নিজেদের পালার কাজ করেনি, তারা‏ 
ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এমনিভাবে বর্তমান মুশরিকদের জন্যও পালা ও সময় নির্ধারিত‏ 
আছে। যদি তারা এ সময়ের মধ্যে কুফর থেকে বিরত না হয়, তবে আল্লাহ্‌র আযাব‏ 
তাদেরকে দুনিয়াতে না হয় পরকালে অবশ্যই পাকড়াও করবে। তাই তাদেরকে বলে‏ 
দিন, তারা যেন ত্বরিত আযাব চাওয়া থেকে বিরত থাকে। অর্থাৎ কাফিররা 5‏ 
ভঙ্গিতে বলে থাকে যে, আমরা বাস্তবিক অপরাধী হলে আপনার কথা অনুযায়ী আমাদের‏ 
উপর আযাব আসে না কেন? এর জওয়াব এই যে, আযাব নিদিষ্ট সময় ও পালা অনুযায়ী‏ 
আগমন করবে । তোমাদের পালাও এল বলে! কাজেই তাড়াহুড়া করো না।‏ 


سو رة الطو ر 


17315 5۳3۲, 85 555, 3 


ب ০৯১৯৫1০৪০4৪‏ 
کو شورق و ا 


7 2 ۸ مي‎ 7 
তনু 2৩ نے کور‎ E 


مر دک ط 


یل یوم 5 ৪১১]‏ مج 4 رھ 
بی می 10055 0(7 
৪৫ ০৮552785০৩2‏ 
صر ی اد ال سا 
EE‏ نم رنه زا 2 ۳ ره ঢ় তি Fa‏ 
১৫ At COS aS‏ نقین کا ১১৯ 55546555555 ৮‏ 
ELIS ENS BU CASS we‏ بایمان ins CEA‏ 
8৯466148544 ডন,‏ 
3৫৮৩3 SEL oli lS AS 4৫25৫‏ 
১ ৩৬৩ 1‏ تأیه یرہ و وف ৮৪:১৪‏ ھم لمان ل کا وو 








2 





সূরা তুল ১৬৭ 


এ 52 03758‏ عد بض o CIEL‏ الوا رگا 
৬৪ ৬০ 4 তেল 9৪১০০৬ঠি 03 ০‏ 
৪৯949 এ 52 451,৫১০ ১৮৫,০25 3৫‏ 


পরম করুণাময় ও জসীম দয়ালু আল্লাহর নামে । 





(১) কসম তর পবতের (২) এবং লিখিত কিতাবের (৩) প্রশস্ত পত্রে, (68) কসম 
 -ন্বায়তুল-মামুর তথা আবাদ গৃহের (৫) এবং সমুন্নত ছাদের (৬) এবং উত্তাল সমুদ্রের 
(৭). আপনার পালনকর্তার শাস্তি অবশ্যন্তাবী, (৮) তা কেউ প্রতিরোধ করতে পারবে 1۱ 
(৯) দেদিন আকাশ প্রকম্পিত হবে প্রবলভাবে (১০) এবং পৰতমালা হবে চলমান, (১১) 
সেইদিন মিথ্যারোপকারীদের দুভোগ হবে, (১২) যারা ক্রীড়াচ্ছলে মিছামিছি কথা বানায়। 
(১৩) যেদিন তোমাদেরকে জাহান্নামের অগ্নির দিকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে। 
(১৪) এবং বলা হবে £ এই সেই অগ্নি,যাকে তোমরা মিথ্যা বলতে, (১৫) এটা কি যাদু, 
"না তোমরা চোখে দেখছ না? (১৬) এতে প্রবেশ কর, অতঃপর তোমরা সবর কর অথবা 
নাকর, উভয়ই তোমাদের জন্য সমান। তোমরা যা করতে তোমাদেরকে কেবল তারই 
প্রতিফল দেওয়া হবে। (১৭) নিশ্চয়ই আল্লাহভীরুরা থাকবে জান্নাতে ও নিয়ামতে (১৮) 
তারা উপভোগ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন এবং তিনি 5 
আমাৰ থেকে তাদেরকে রক্ষা করবেন । (১৯) তাদেরকে বলা হবে £ঃ তোমরা যা করতে 
তার প্রতিফলস্থরূপ তোমরা তৃপ্ত হয়ে "পানাহার কর। (২০) তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে 
হেলান দিয়ে বসবে। আমি তাদেরকে আযনতলোচনা হুরদের -সাথে বিবাহবন্ধনে আবদ্ধ 
করে দেব। (২১) যারা ঈমানদার এবং তাদের সন্তানরা ঈমানে তাদের অনুগামী, আমি 
তাদেরকে তাদের পিতাদের সাথে মিলিত করে দেব এবং তাদের ۳5 375159 
করব না। প্রত্যেক ব্যক্তি নিজ ব্রুতকর্মের জন্য দায়ী। (২২) আমি তাদেরকে দেব 
ফল-মূল এবং মাংস যা তারা চাইবে। (২৩) সেখানে তারা একে অপরকে পানপান্র দেবে; 
যাঁতে অসার বকাবকি নেই এবং পাপকর্মও নেই। (২৪) সুরক্ষিত মোতিসদৃশ কিশোররা 
তাদের সেবায় ঘোরাফেরা করবে। (২৫) তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ 
করবে । (২৬) তারা বলবে £ আমরা ইতিপূর্বে নিজেদের বাসগৃহে ভীত-কম্পিত ছিলাম । 
(২৭) অতঃপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি 
থেকে রক্ষা করেছেন । (২৮) আমরা পূর্বেও আল্লাহকে ডাকতাম । তিনি সৌজন্যশীল, 
পরম দয়ালু | 








ররর 
কসম তুর رو و درس می سے ون زو یسک‎ লিখিত আছে। (অর্থাৎ 


১৬৮ . তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


FAS” এ পন 


আমলনামা, যার সম্পর্কে অন্য আয়াতে বলা হয়েছে ঃ |) 9৮৬০ ত 150 


এবং কসম বায়তুল মামূরের (এটা সপ্তম আকাশে ফেরেশতাদের ইবাদতখানা )। এবং 
রা ইং 0 Nr, 


কসম সমুন্নত ছাদের (অর্থাৎ আকাশের; আল্লাহ বলেনঃ وجعلفا السما ء‎ 


হা GA زج سس‎ রে 


এবং কসম উত্তাল-‏ ) 4 الڈی رفع | وت ث ০০ ৬৪৮ আরও বলেন‏ ظا 


সম্ূদ্রের। ( অতঃপর কসমের জওয়াব বলা হচ্ছে £ ) নিশ্চয় আপনার পালনকর্তার 5 
অবশ্যস্তাবী, কেউ একে প্রতিরোধ করতে পারবে না। ( এটা সেদিন হবে) যেদিন আকাশ 
প্রকম্পিত হবে এবং পর্বতমালা (ত্বস্থান থেকে ) সরে যাবে । [অর্থাৎ কিয়ামতের দিন 
প্রকম্পিত হওয়া সাধারণ অর্থেও হতে পারে এবং বিদীর্ণ হওয়ার অর্থেও হতে পারে; যেমন 
ور‎ তাও ح۔ هم سس نع‎ পাটি হা 
অন্য আয়াতে আছে ء‎ ৯৯) ০৮531 19 ৩ রূহুল-মা'আনীতে উভয় তফসীর হযরত 
ইবনে আব্বাস রো) থেকে বণিত আছে। উভয়ের মধ্যে কোন বৈপরীত্য নেই। অগ্রে- 
পশ্চাতে উভয়টি হতে পারে । এখানে পর্বতমালার সরে যাওয়ার কথা বলা হয়েছে। অন্যান্য 


আয়াতে চূর্ণ-বিচুর্ণ হয়ে উড়ে যাওয়ার কথা বলা হয়েছে। এক আয়াতে বলা হয়েছে : ینسفھا‎ 


مس و পাশ ভুল‏ ہے م ۵ ৬৮‏ 


ES SWB এসব কসমের‏ هیا ء অন্য আয়াতে আছে‏ ز بی 


কারণ একটি উদ্দেশ্যকে চিন্তাধারার নিকটবর্তী করা। উদ্দেশ্য এই £ কিয়ামত সংঘটনের 
আসল কারণ প্রতিদান ও শাস্তি । এটা শরীয়তের বিধানাবলীর ভিত্তিতে হবে। অতএব, 
তুর পর্বতের কসম খাওয়ার মধ্যে ইঙ্গিত রয়েছে যে, আল্লাহ্‌ তা'আলা বাক্যালাপ ও 
বিধানাবলী প্রদানের মালিক। এসব বিধান পালন অথবা প্রত্যাখ্যানের ভিত্তিতে প্রতিদান ও 
শাস্তি হবে। আমলনামার কসম খাওয়ার মধ্যে ইঙ্গিত আছে যে, এই বিধানাবলী পালন ও 
প্রত্যাখ্যান সংরক্ষিত ও লিপিবদ্ধ আছে। প্রতিদান ও শাস্তি এর উপর নির্ভরশীল, যাতে 
বিধানাবলী প্রতিপালন জরুরী হয়। বায়তুল মামূরের কসমে ইঙ্গিত আছে যে, ইবাদত 
একটি জরুরী বিষয়। এমনকি, যে ফেরেশতাদের প্রতিদান ও শাস্তি নেই, তাদেরকেও 
এ থেকে অব্যাহতি দেওয়া হয়নি। অতঃপর জান্নাত ও দোযখ AF Hf TW হচ্ছে প্রতিদান 
ও শাস্তির পরিণতি । আকাশের কসমে ইঙ্জিত রয়েছে যে, জান্নাত আকাশের মতই সমুন্নত 
বস্ত। উত্তাল জমুদ্রের কসমে ইশারা রয়েছে যে, দোযখও উত্তাল সমুদ্রের অনুরূপ ভয়াবহ 
বস্ত। এরপর কিয়ামতের কতিপয় ঘটনা বর্ণনা করা হচ্ছে যে, যখন শাস্তিযোগ্য ব্যক্তিদের 
শাস্তি অবশ্যস্তাবী তখন ]যারা (কিয়ামত, তওহীদ, রিসালত ইত্যাদি সত্য বিষয়ে ) মিথ্যা-, 
রোপ করে (এবং) যারা ব্রীড়াচ্ছলে মিছামিছি কথা বানায়, (ফলে শাস্তির যোগ্য হয়ে যায়) 


সুরা তুর | ১৬৯ 


সেদিন তাদের খুবই দুর্ভোগ হবেঃ যেদিন তাদেরকে জাহান্নামের অগ্নির দিকে ধান্ধা মেরে 


মেরে নিয়ে যাওয়া হবে। ۳ এরাপ জায়গার দিকে কেউ স্বেচ্ছায় যেতে চাইবে না। 
م و‎ ۸۵ 9 ۱ 


অতঃপর নিক্ষেপের সময় خن با 501 اسی 7 ندا‎ ৯-অর্থাৎ মাথায় ও পায়ে ধরে 


দোযখে নিক্ষেপ করা হবে। তাদেরকে جن‎ শাসিয়ে বলা হবে 8) এই সেই 
অগ্নি, যাকে তোমরা মিথ্যা বলতে (অর্থাৎ এ সম্পকিত আয়াতসমূহকে মিথ্যা বলতে ) এবং 
যাদু আখ্যা দিতে। আয়াতগুলো তো তোমাদের মতে যাদু ছিলই। এখন এটা (-ও) কি 
যাদু, (দেখে বল) না (এখনও) তোমরা চোখে দেখছ না? (যেমন দুনিয়াতে চোখে না 
দেখার কারণে প্রত্যাখ্যান করেছিলে )। এতে প্রবেশ কর, অতঃপর তোমরা সবর কর 
অথবা না কর, উভয়ই তোমাদের জন্য সমান। (তোমাদের হা-হতাশের কারণে মুক্তি দান 
করা হবে না এবং মেনে নেওয়ার ফলেও দয়া করে দোষখ থেকে বের করা হবে নাঃ বরং 
অনন্তকাল এতে থাকতে হবে )। তোমরা যা করতে তোমাদেরকে কেবল তারই প্রতিফল | 
দেওয়া হবে। (তোমরা কুফর করতে, যা সর্বরহৎ অবাধ্যতা এবং আল্লাহ্‌র হক ও অসীম 
গুণাবলীর প্রতি অরুতক্ততা । সুতরাং প্রতিফলস্বরাপ, অনন্তকাল দোযখ ভোগ করবে। . 
অতঃপর কাফিরদের বিপরীতে মুমিনদের কথা বলা হচ্ছে £) নিশ্চয় আল্লাহ্ভীরুরা (জান্না- 
তের) উদ্যানসমূহে ও ভোগবিলাসের মধ্যে থাকবে । তারা উপভোগ করবে যা তাদের 
পালনকর্তা তাদেরকে (ভোগবিলাস) দেবেন এবং তিনি জাহান্নামের আযাব থেকে তাদেরকে 
রক্ষা করবেন। (এবং জান্নাতে দাখিল করে বলবেন ঃ) তোমরা (দুনিয়াতে ) যা করতে 
তার প্রতিফলস্বরূপ খুব তৃপ্ত হয়ে পানাহার কর। তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে 
বসবে। আমি তাদেরকে আয়তলোচনা হুরদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করে দেব। 
(এটা হবে সাধারণ মুমিনদের অবস্থা । অতঃপর সেই মু'মিনদের কথা বলা হচ্ছে, যাদের 
জন্তান-সম্ততিও ঈমানের গুণে গুণান্বিত। বলা হচ্ছে 8) যারা ঈমানদার এবং তাদের 
+619 ঈমানে তাদের অনুগামী (অর্থাৎ তারাও ঈমানদার যদিও তারা আমলে পিতাদের 
সীমা পর্যন্ত পৌছেনি। আমলের কথা উল্লেখ না করায় তা বোঝা যায়। এছাড়া হাদীসে 
পরিষ্কার উল্লেখ আছে, বলা হয়েছেঃ کانوا د و فک فی العمل وکا نٹ منازل‎ 
ا ہا تهم | رفع و لم پبلغوا د ر جنک و عملی‎ eee ee জুটি থাকার 
কারণে তাদের মর্তবা কম হবে না বরং মু'মিন পিতাদেরকে সন্তস্ট করার জন্য ) আমি সন্তান- 
দেরকেও ( মর্তবায় ) তাদের সাথে মিলিত করে দেব। (মিলিত করার জন্য) আমি তাদের 
(অর্থাৎ জান্নাতী পিতাদের ) আমল বিন্দুমান্্ও হ্রাস করব না (অর্থাৎ পিতাদের কিছু আমল 
হাস করে সন্তানদেরকে দিয়ে সমান করা হবে না। উদাহরণত এক ব্যক্তির কাছে ছয়শ টাকা 
এবং এক ব্যক্তির কাছে চারশ টাকা আছে। উভয়কে সমান করার উদ্দেশ্য হলে এক উপায় 
হল এই যে, ছয়শ টাকা ওয়ালার ফাছ থেকে একশ টাকা নিয়ে চারশ ওয়ালাকে দেওয়া । 
ফলে উভয়ের কাছে পাঁচশ পাঁচশ হয়ে যাবে। দ্বিতীয় উপায় এই যে ছয়শ ওয়ালার কাছ 
থেকে কিছুই না নেওয়া ঃ বরং চারশ ওয়ালাকে নিজের কাছ থেকে দু'শ টাকা দিয়ে দেওয়া 
২২-- 


১৭০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


এবং উভয়কে সমান সমান করে দেওয়া । এটা দাতাদের পক্ষে অধিক উপযুস্ত। আয়াতের 
উদ্দেশ্য এই যে, এক্ষেত্রে প্রথম উপায় অবলম্বিত হবে না। যার ফলে এই হত যে,পিতাদেরকে 
আমল কম হওয়ার কারণে নীচের স্তরে নামিয়ে আনা হত এবং সন্তানদেরকে কিছু উপরে 
তুলে দেওয়া হত এটা হবে না; বরং দ্বিতীয় উপায় অবলম্বন করা হবে। ফলে পিতাগণ তাদের 
উচ্চস্তরেই থেকে যাবে এবং সন্তানদেরকে তাদের কাছে পৌছিয়ে দেওয়া হবে। সন্তানদের 
মধ্যে ঈমানের শর্ত না থাকলে তারা মুমিন পিতাদের সাথে মিলিত হতে পারবে না। কেননা, 
কাফিরদের-মধ্যে) প্রত্যেক ব্যক্তি নিজ (কুফরী ) কৃতকর্মের জন্য দায়ী।( کقو لد تعالی‎ 


A“ BY‏ ۳ ۸ بح زک وچ سس وړ 


অর্থাৎ মুক্তির কোন‏ کل نفس پا کسپت ৯৯)‏ لا | محا ب اليمين 


۱ উপায় নেই | ফলে তাদের 8 পিতাদের সাথে মিলিত: হওয়ার প্রশ্নই উঠে না। তাই মিলিত 
হওয়ার জন্য সন্তানদের মধ্যে ঈমান থাকা শর্ত। অতঃপর পুনরায় ঈমানদার ও জান্নাতীদের 
কথা বলা হচ্ছে 8) আমি তাদেরকে দেব ফলমূল ও গোশ্ত, যা তারা পছন্দ করবে । সেখানে 
তারা (আনন্দ-উল্লাসের ভঙ্গিতে) একে অপরকে পানপান্র দেবে । এতে (অর্থাৎ পানীয়তে) অসার 
বকাবকি নেই, (কেননা তা নেশাযুক্ত হবে না) এবং পাপ কর্মও নেই। তাদের কাছে (ফলমূল 
আনার জন্য) এমন কিশোররা আসা-যাওয়া করবে (এই কিশোর কারা £ সুরা ওয়াকিয়ায় 
তাবর্ণনা করা হবে )। যারা (বিশেষভাবে ) তাদেরই সেবায় নিয়োজিত থাকবে (এবং এমন 
সুশ্রী হবে) যেন সুরক্ষিত “মোতি”। (যা অত্যন্ত চমকদার ও ধুলাবালু মুক্ত হয়ে থাকে । তারা 
আধ্যাত্মিক আনন্দও লাভ করবে। তন্মধ্যে এক এই যে,) তারা একে অপরের দিকে মুখ করে 
জিজ্ঞাসাবাদ 'করবে (এবং একথাও ) বলবে যে, আমরা ইতিপূর্বে নিজেদের বাসগৃহে (অর্থাৎ 
দুনিয়াতে পরিণাম সম্পর্কে ) ভীত-কম্পিত ছিলাম। অতঃপর আল্লাহ্‌ আমাদের প্রতি অনুগ্রহ 
করেছেন এবং আমাদেরকে আযাব থেকে রক্ষা করেছেন । আমরা পূর্বেও (অর্থাৎ দুনিয়াতে ) 
তার কাছে দোয়া করতাম যে, আমাদেরকে দোযখ থেকে রক্ষা করে জান্নাত দান ۵ 
তিনি আমাদের দোয়া কবুল করেছেন )। তিনি বাস্তবিকই 00 পরম দয়ালু ۱) 81 
যে আনন্দের বিষয়বস্তু তা বর্ণনাসাপেক্ষ নয় )। 


জানুষঙ্গিক জাতব্য বিষয় 


))৮01 ১-_হিব্ ভাষায় এর অর্থ পাহাড়, যাতে লতাপাতা ও বৃক্ষ উদ্গত হয়। এখানে . 


তর বলে মাদইয়ানে অবস্থিত তুরে সিনীন বোঝানো হয়েছে । এই পাহাড়ের উপর হযরত মুসা 
(আ) আল্লাহ্‌ তাআলার সাথে বাক্যালাপ করেছিলেন। এন হাদীসে আছে, দুনিয়াতে 
জান্নাতের চারটি পাহাড় আছে। তন্মধ্যে তুর একটি। ---(কুরতুবী ) ত্রের কসম খাওয়ার 
মধ্যে উপরোক্ত বিশেষ সম্মান ও  সম্ভমের প্রতি ইঙ্গিত রয়েছে। আরও ইঙ্গিত রয়েছে যে, 
مم‎ 0171:1: 
এগুলো মেনে চলা ফরয । | 


RAIA ہے یف‎ AS AG 


শব্দের আসল অর্থ লেখার জন্য‏ رق -وکاناي معطورغی رق منشور 
পার্টি‏ 


সূরা তুর ১৭১ 


কাগজৈর স্থলে ব্যবহৃত পাতলা চামড়া। তাই এর অনুবাদ করা হয় পত্র । লিখিত “কিতাব 
বলে মানুষের আমলনামা বোঝানো হয়েছে, না হয় কোন কোন তফসীরবিদের মতে কোরআন 
পাক বোঝানো হয়েছে। 


A ছি A 


3 ১০) 0ە2/ آلبهت‎ 0 ফেরেশতাদের 7 বায়তুল মামূর বলা 


হয়। এটা দুনিয়ার কা'বার ঠিক উপরে অবস্থিত। বুখারী ও মুসলিম বর্ণিত হাদীসে 9 
আছে যে, মিরাজের রান্রিতে রসূলুল্লাহ (সা)-কে বায়তুল মামূরে নিয়ে যাওয়া হয়েছিল। এতে 
প্রত্যহ সত্তর হাজার ফেরেশতা ইবাদতের জন্য প্রবেশ করে। এরপর তাদের পুনরায়: এতে 
প্রবেশ করার পালা আসে না। প্রত্যহ নতুন ফেরেশতাদের নম্বর আসে ।--€ ইবনে কাসীর ) 
সপ্তম আকাশে বসবাসকারী ফেরেশতাদের কা'বা হচ্ছে বায়তুল মামূর। এ কারণেই 
মি“রাজের রান্ত্রিতে রসূলুল্লাহ সো) এখানে পৌছে হযরত ইবরাহীম আ)-কে বায়তুল মাম্রের 
প্রাচীরে হেলান দিয়ে উপবিষ্ট অবস্থায় দেখতে পান। তিনি ছিলেন দুনিয়ার কাবার প্রতি- 
াতা। আল্লাহ্‌ তা'আলা এর প্রতিদানে আকাশের কা'বার সাথেও তাঁর বিশেষ সম্পক স্থাপন ° 
করে দেন। ---( ইবনে কাসীর ) 


سے ار 


থেকে উদ্ভত। এটা একাধিক অর্থে‏ سجر শব্দটি‏ مسجو ور ابر المسجو ر 


না হয়। এক অর্থ অগ্নি প্রস্থলিত করা । কোন কোন তফসীরবিদের মতে এখানে 
এই অর্থেই ব্যবহৃত হয়েছে। আয়াতের অর্থ এই ঃ সমুদ্রের কসম, যাকে অগ্নিতে পরিণত 
করা হবে। এ থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, কিয়ামতের দিন সকল সমুদ্র অগ্নিতে পরিণত 
হবে। অন্য এক. আয়াতে আছে ঃ 


4 حم‎ ৬2 2 তা 


৩ ذا "= 3 ر‎ | 12 অৰ্থাৎ চতুদিকের সমুদ্র অগ্নি হয়ে হাশরের ময়দানে 


মানুষকে ঘিরে রাখবে । এই তফসীরই হযরত সায়ীদ ইবনে মুসাইয়্যেব, আলী‏ و 
ইবহন আব্বাস, মুজাহিদ ও ওবায়দুল্লাহ ইবনে উমায়ের রো) থেকে i ITE | ---(ইবনে‏ 
কাসীর)‏ 

হযরত আলী রো)-কে জনৈক ইহুদী প্রশ্ন করল ঃ জাহান্নাম কোথায়? তিনি বললেন £ 
সমূদ্রই জাহান্নাম। পূর্ববর্তী এ্রশী গ্রন্থে অভিজ্ঞ ইহুদী এই উত্তর সমর্থন করল ।--_( কুরতুবী ) 
হযরত কাতাদাহ (র) প্রমুখ 5و۔مسجو ر‎ অর্থ করেছেন পানিতে পরিপূর্ণ। ইবনে 
_ জরীর রে) এই অর্থই পছন্দ করেছেন ।---(ইবনে কাসীর ) 


25 حر سے سے کی 63 পপ‏ حر سم و بو A Ge‏ 


আপনার পালনকর্তার আযাব‏ ا ن ما ب ریک لوا تع ما من دا قع 


5 
অরুশ্যস্তাবী। একে কেউ প্রতিরোধ করতে পারবে না। এটা পূর্বোলিখিত কসমসমূহের 
জওয়াব। 


১৭২ তফসীরে মা'আরেফুল-কোরআন। অস্টম খণ্ড 


একবার হযরত ওমর রো) স্রা তুর পাঠ করে যখন এই আয়াতে পৌঁছেন, তখন 
একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিশ দিন পর্যন্ত অসুস্থ থাকেন। তার রোগ নির্ণয় করার ক্ষমতা 
কারও ছিল না।---€ইবনে কাসীর ) ۱ 
হযরত জুবায়ের ইবনে মৃতএম (রা) বলেন $ মুসলমান হওয়ার পূর্বে আমি একবার 
বদরের যুদ্ধে বন্দীদের সম্পর্কে আলাপ-আলোচনার উদ্দেশ্যে মদীনা পেছেছিলাম। রসুলু- 
ল্লাহ (সা) তখন মাগরিবের নামাযে সূরা তুর পা 7 । মসজিদের বাইরে থেকে 


Ae A we তা 


آن عذ اب وبک لوا ة قع ما لهس د افع আওয়াজ শোনা যাচ্ছিল। তিনি যখন‏ 


পাঠ করলেন, তখন হঠাৎ আমার মনে হল যেন অন্তর ভয়ে বিদীর্ণ হয়ে যাবে। আমি 
তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করলাম। তখন আমার মনে হচ্ছিল যেন, এই স্থান ত্যাগ করার 
পূর্বেই আমি আযাবে গ্রেফতার হয়ে যাব ।---( কুরতুবী ) 


OAT 9 روم و سا‎ AAT 


অভিধানে অস্থির নড়াচড়াকে ).১* বলা হয়।‏ وو م تمو ر السما ء مووا 


এখানে বর্ণনা করা হয়েছে যে, কিয়ামতের দিন আকাশ অস্থিরভাবে নড়াচড়া করবে। 
ঈমান থাকলে বুযুর্গদের সাথে বংশগত সম্পক পরকালেও উপকারে আসবে $ 


A INTE রণ ASH A 0 ^‏ 2 ی ولو ر A ALATA‏ 3 و رن و وم 


و الذ ین آ منوا 5 تبعتهم ز ویتهم با یمان ৮৪৯) ১ ৯১৩০০‏ 


অর্থাৎ যারা ঈমানদার এবং তাদের সন্তানগণও ঈশ্মানে তাদের অনুগামী, আমি তাদের 
সম্তানদেরকেও জান্নাতে তাদের সাথে মিলিত করে দেব। হযরত ইবনে আব্বাস (রা)-এর 
রেওয়ায়েতে রসূলুল্লাহ সো) বলেন £ আল্লাহ তা“আলা সৎকর্মপরায়ণ মুমিনদের সম্তান- 
সন্ততিকেও তাদের বুযুর্গ পিত্পুরুষদের মর্তবায় পৌছিয়ে দেবেন, যদিও তারা কর্মের দিক 
দিয়ে সেই মর্তবার যোগ্য না হয়, ষাতে বুযুর্গদের চক্ষু শীতল হয়।---( মাযহারী ) 


۰ সায়ীদ ইবনে জুবায়ের (র) বলেন ঃ হযরত ইবনে আব্বাস (রা) সম্ভবত রসূলুল্লাহ 
(সা)-রই উক্ভি' বর্ণনা করেছেন যে, জান্নাতী ব্যক্তি জান্নাতে প্রবেশ করে তার পিতামাতা, স্ত্রী ও 
সন্তানদের সম্পর্কে জিক্তাসা করবে যে, তারা কোথায় আছে? জওয়াবে বলা হবে যে, তারা 
তোমার মর্তবা পর্যন্ত পৌছতে পারেনি । তাই তারা জান্নাতে আলাদা জায়গায় আছে। এই ব্যক্তি 
আরম করবে £ পরওয়ারদিগার, দুনিয়াতে নিজের জন্য ও তাদের সবার জন্য আমল করে- 
ছিলাম। তখন আল্লাহ, তা'আলার পক্ষ থেকে আদেশ হবে ঃ তাদেরকেও জান্নাতের এই স্তরে 
একসাথে রাখা হোক | --(ইবনে কাসীর ) 


ইবনে কাসীর এসব রেওয়ায়েত উদ্ধৃত করে বলেন ঃ এসব রেওয়ায়েত থেকে প্রমা- 
গণিত হয় যে, পরকালে সকর্মপরায়ণ পিতৃপুরুষ দ্বারা তাদের সন্তানরা উপকৃত হবে এবং 
আমলে তাদের মর্তবা কম হওয়া সত্ত্বেও তাদেরকে পিত্পুরুষদের মর্তবায় পৌছিয়ে দেওয়া হবে। 
অপরদিকে সৎকর্মপরায়ণ সন্তান-সন্ততি দ্বারা তাদের পিতামাতার উপকৃত হওয়াও হাদীসে 
প্রমাণিত আছে। মসনদে আহমদে বণিত হযরত আবু হুরায়রা রো)-র রেওয়ায়েতে 


সূরা তর ১৭৩ 


রসূলুল্লাহ (সা) বলেনঃ আল্লাহ্‌ তা'আলা কোন ফোন নেক বান্দার মর্তবা তার আমলের 
তুলনায় অনেক উচ্চ করে দেবেন। সে প্রশ্ন করবে ঃ পরওয়ারদিগার, আমাকে এই মর্তবা 
কিরূপে দেওয়া হল? আমার আমল তো এই পর্যায়ের ছিল না। উত্তর হবে ঃ তোমার সন্তান- 
সন্ততি তোমার জন্য ক্ষমা প্রার্থনা ও দোয়া করেছে। এটা তারই ফল। 0 


۵ 2 ۸ ۸ পার্ল ই KAS ANS we 


۱:۲« چو- | پلات و | لس وما ا لکنا هم می عملهم می شبی 


হ্রাস করা ।---(কুরতুবী ) আয়াতের অর্থ এই ঃ সন্তান-সন্ততিকে তাদের বুযুর্গ পিতৃপুরুষদের 
সাথে মিলিত করার জন্য এই পন্থা অবলম্বন করা হবে না যে, বুযুর্গদের আমল কিছু হ্রাস করে 
সন্তানদের আমল পূর্ণ করা হবে। বরং আল্লাহ্‌ তা'আলা নিজ রুপায় তাদেরকে পিতাদের 
সমান করে দেবেন। ۱ | 


TA سے سے سے ص‎ রি 


৩৬৯ ১ ہمد { مر بُہا کسب‎ প্রত্যেক ব্যক্তি তার আমলের জন্য 


۱7 
দায়ী হবে। অপরের গোনাহের বোঝা তার মাথায় চাপানো হবে না। অর্থাৎ পূর্ববর্তী 
আয়াতে নেক কর্মের বেলায় সৎ কর্মশীল পিতুপুরুষদের খাতিরে সন্তান-সম্তভতির আমল 
বাড়িয়ে দেওয়ার কথা আছে । কিন্তু গোনাহের বেলায় এরূপ করা হবে না। একের গোনাহের 
প্রতিক্রিয়া অপরের উপর প্রতিফলিত হবে না।---€ইবনে কাসীর ) 


EEE 
ভি তত 

802399528৩5 ০484528542৬ 
رر ہر ریہ ہر و ںوہ‎ 
283 82 
۷ٰ7 


AbD RS SAS AEG AP سمخ‎ 


مب 
ZI 2৫9 2‏ سم و وس و و و و 


০৩১২০ 2০‏ |معند‌هم الغیب 





23 


SIVAN 


১৭৪ | তফসীরে মাআরেফুল-কোরআন ॥ অষ্টম খণও 


met ECTS 
مد رخ‎ AT CEI GI 6 CG 


عرو کو او او 5 1 +5 وه و 
ام لیم ET AERIS 49145 ০০)‏ 


PLEO PE‏ بحن او عتا بر ڪن ۾ و رن يروا 
Se Se is HUG; | 05624‏ 
৮‏ یا ۵ توم ی عنم کر | 








রত ৮ مھ و‎ 7 


০১৩ ৬০ امس کے‎ 2 
EELS ১2129 ২০ 1 ET 
بح‎ LG Sh G45 وس رال سو یں‎ GE 


>3 2 


62! 2৮2১5 


(২৯) অতএর আপনি উপদেশ দান করুন। আপনার পালনকতার রুপায় আপনি 
অতীন্দ্রিয়বাদী নন এবং উল্মাদও নন। (৩০) তারা কি বলতে চায় 1 দে একজন কবি, আমরা 
তার মৃত্য-দ্‌র্ঘটনার প্রতীক্ষা করছি। (৩১) বলুন £ তোমরা প্রতীক্ষা কর, আমিও তোমাদের 
সাথে প্রতীক্ষারত আছি। (৩২) তাদের বৃদ্ধি কি এ বিষয়ে তাদেরকে আদেশ করে, না তারা 
সীমালংঘনকারী সম্পুদায় 7 (৬৩) না তারা বলে ঃ এই কোরআন সে নিজে রচনা করেছে? 
বরং তারা অবিশ্বাসী। (৩৪) যদি তারা সত্যবাদী হয়ে থাকে, তবে এর অনুরূপ কোন 
রচনা উপস্থিত করুক । (৩৫) তারা কি আপনা আপনিই সুজিত হয়ে গেছে, না তারা নিজেরাই 
ম্রষ্টা ? (৩৬) না তারা নভোমণ্ল ও ভূন্সগুল সুষ্টি করেছে? বরং তারা বিশ্বাস করে না। 
(৩৭) তাদের কাছে কি আপনার পালনকর্তার ভাণ্ডার রয়েছে, না তারাই সবকিছুর তত্ত্বাবধায়ক? 
(৩৮) না তাদের কোন সিঁড়ি আছে, যাতে আরোহণ করে তারা শ্রবণ করে? থাকলে তাদের 
| শ্রোতা সুস্পষ্ট প্ৰমাণ উপস্থিত করুক । (৩৯) না তার কন্যা সন্তান আছে আর তোমাদের 
আছে পূবৰ সন্তান? (80) না আপনি তাদের কাছে পারিশ্রমিক চান ষে, তাদের উপর জরি- 
মানার বোঝা চেপে বসেছে? (8১) না তাদের কাছে অদৃশ্য বিষয়ের জ্ঞান আছে যে, তারা 
তা লিপিবদ্ধ করে? (৪২) না তারা চক্রান্ত করতে চায়? অতএব যারা কাফির, তারাই 
চক্রান্তের শিকার হবে। (৪৩) না তাদের আল্লাহ্‌ ব্যতীত কোন উপাস্য আছে? তারা যাকে 
শরীক করে, আল্লাহ তা থেকে পবিত্র । (88) তারা যদি আকাশের কোন খণ্ডকে পতিত হতে 
দেখে, তবে বলে ঃ এটা তো পুজীভূত মেঘ । (8৫) তাদেরকে ছেড়ে দিন সেদিন পর্যন্ত, ঘেদিন 
তাদের উপর বজ্রাঘাত পতিত হবে । (৪৬) দেদিন তাদের চক্রান্ত তাদের কোন উপকারে আসবে 
না এবং তারা সাহায্যপ্রা্তও হবে না। (8৭) গোনাহ্গারদের জন্য এছাড়া আরও শার্তি-রয়েছে, 





সুরা তুর ১৭৫ 


কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। (৪৮) আপনি আপনার পালনকর্তার নির্দেশের অপেক্ষায় 
সবর করুন। আপনি আমার দৃষ্টির সামনে আছেন এবং আপনি আপনার পালনকর্তার 
সপ্রশংস পবিত্রতা ঘোষণা করুন যখন আপনি গাত্রোথথান جج‎ (৪৯) এবং রানির কিছু 
অংশে এবং তারকা অস্তমিত হওয়ার সময় তাঁর পবিত্রতা ঘোষণা করুন। 





5577119۹ 311-1 

যখন আপনার প্রতি প্রচারযোগ্য বিষয়বস্তু সম্বলিত ওহী নাযিল করা হয়; (যেমন 
উপরে জান্নাত ও জাহান্নামের অধিকারীদের বিবরণ প্রদত্ত হয়েছে, তখন) আপনি (এসব 
বিষয়বস্তুর সাহায্যে মানুষকে ) উপদেশ দান করুন। কেননা, আপনার পালনকর্তার কৃপায় 
আপনি অতীন্দড্রিয়বাদী নন এবং উন্মাদও নন (যেমন মুশরিকদের এ উক্তি স্রা .اون‎ 


যোহার শানে নুযূলে বণিত আছে ৮ ৬০ ৮551 ০১-এর সারমর্ম এই যে, আপনি 


" অতীন্দ্রিয়বাদী হতে পারেন না। কারণ, অতীন্দ্রিয়বাদীরা শয়তানের কাছ থেকে সংবাদ 
সংগ্রহ করে। শয়তানের সাথে আপনার কোন সম্পর্ক নেই। এক আয়াতে আছে £ 


م و م شم IG তা‏ 7 دم 5 


: ة لمجنون‎ 1 ৩ 9) 932 3_ এখানে বলা হয়েছে যে, আপনি উল্মাদ নন। উদ্দেশ 


এই যে, আপনি নবী। নবীর কাজ সব সময় উপদেশ দান রুরা---মানুষ যাই বলুক ( তারা 
কি (অতীন্ড্রিয়বাদী ও উল্মাদ বলা ছাড়াও একথা ) বলতে চায় ঃ সে একজন কবি, আমরা 
তার মৃত্যুর প্রতীক্ষায় আছি (দুররে মনসূরে আছে, কোরাইশরা পরামর্শগহে একন্রিত হয়ে 
প্রস্তাব পাস করল যে, মুহাম্মদও একজন কবি। অন্যান্য কবি যেমন মৃত্যুমুখে পতিত হয়ে 
খতম হয়ে গেছে, সেও তেমনি খতম হয়ে যাবে এবং ইসলামের ঝগড়া মিটে যাবে)। আপনি 
বলে দিন £ (ভাল কথা, ) তোমরা অপেক্ষা কর, আমিও তোমাদের সাথে অপেক্ষারত আছি। 
(অর্থাৎ তোমরা আমার পরিণতি দেখ, আমিও তোমাদের পরিণতি দেখি। এতে ইঙ্গিত 
আছে যে, আমার পরিণতি শুভ এবং তোমাদের পরিণতি অশুভ ও ব্যর্থতা । এটা উদ্দেশ্য নয় 
যে, তোমরা মরবে, আমি মরব না। বরং তাদের উদ্দেশ্য ছিল তার ধর্ম অচল হয়ে যাবে 
এবং তার মৃত্যুর পর তা মিটে যাবে । এখানে তা খণ্ডন করা উদ্দেশ্য । সেমতে তাই হয়েছে। 
তারা যে এসব কথাবার্তা বলে ) তাদের বুদ্ধি কি এ বিষয়ে তাদেরকে শিক্ষা দেয়, না তারা 
দুষ্ট প্রকৃতির লোক? (তারা নিজেদেরকে প্রগাঢ় বিবেক-বুদ্ধির অধিকারী বলে দাবী করে, 


যেমন সূরা আহ্কাফে বণিত তাদের উক্তি থেকে বোঝা যায় سقو نا‎ 1৯৩ ৬১ 


৯৪) | মায়ালেম কিতাবেও বণিত আছে যে, কোরাইশ সরদারগণ মানুষের মধ্যে অত্যধিক 


বুদ্ধিমান হিসেবে পরিচিত ছিল । আলোচ্য আয়াতে তাদের বুদ্ধির অবস্থা দেখানো হয়েছে 
যে, বুদ্ধি সতিক হলে এমন বিষয়ের শিক্ষা দিত না। এটা বুদ্ধির শিক্ষা না হলে নিছক দুষ্টুমি 


১৭৬ তফসীরে মা‘আরেফুল-কোরআন ৷৷ অষ্টম খণ্ড 


ও হঠকারিতাই হবে)। না তারা বলে £ এই কোরআন সে নিজে রচনা করেছে £ (এরূপ নয়ঃ) 
বরং (একথা বলার একমাত্র কারণ এই যে,) তারা প্রেতিহিংসাবশত ) অবিশ্বাসী । (নিয়ম এই 
যে, মানুষ যে বিষয়কে বিশ্বাস করে না, হাজার সত্য হলেও সে সম্পর্কে নেতিবাচক কথাই বলেন 
জব্দ করার উদ্দেশ্যে আরেক জওয়াব এই যে, এটা যদি তারই রচিত হবে তবে ) তারা (-ও তো 
আরবী ভাষাভাবী, প্রাঞ্জল ও বিশুদ্ধভাষী ) এর অনুরূপ কোন রচনা উপস্থিত করুক যদি তারা 
(এ দাবীতে ) সত্যবাদী হয়ে থাকে। রিসালত সম্পকিত এসব বিষয়বস্তুর পর এখন তওহীদ 
সম্পফিত বিষয়বস্ত বর্ণনা করা হচ্ছে £ তারা যে তওহীদ অস্বীকার করে, ) তারা কি কোন স্রষ্টা 
ব্যতীত আপনা-আগনি সৃজিত হয়ে গেছে, না তারা নিজেরাই নিজেদের স্রষ্টা? (না এই যে, তারা 
নিজেদের অম্টাও নয় এবং স্রষ্টা ব্যতীত স্জিতও হয়নি, কিন্তু ) তারা নভোমণ্ডল ও ভূমণ্ডল 
সৃষ্টি করেছে? (এবং আল্লাহ, তা'আলার অ্রষ্টাগুণের মধ্যে অংশীদার, সারকথা এই যে, 
যে ব্যক্তি বিশ্বাস রাখে যে, অষ্টা একমাত্র আল্লাহ এবং সে নিজেও স্রষ্টার মুখাপেক্ষী তার জন্য 
_ তওহীদে বিশ্বাসী হওয়া এবং আল্লাহ্‌র সাথে কাউকে শরীক না করাও অপরিহার্য । সে ব্যক্তিই 
তওহীদ অস্বীকার করতে পারে, যে একমাত্র আল্লাহ্‌কেই স্রষ্টা মনে করে না অথবা সে সৃজিত 
একথা অস্বীকার করে। চিন্তা-ভাবনা না করার কারণে কাফিররা জানত না যে, স্রষ্টা যখন 
এক তখন উপাস্যও এক হবে। তাই অতঃপর তাদের এই মূর্খতার প্রতি ইঙ্গিত করা হয়েছে 
_ যে, বাস্তবে এরূপ নয় ) বরং তারা (মূর্খতার কারণে. তওহীদে) বিশ্বাস করে না। (মূৰ্খতা 
এটাই যে, অষ্টা হলেই উপাস্য হতে হবে একথা চিন্তা-ভাবনা করে না অতঃপর রিসালত 
সম্পর্কে তাদের অন্যান্য ধারণা খণ্ডন করা হয়েছে ।- তারা আরও বলত যে, নবুয়ত দান করা 
যদি অপরিহার্যই ছিল, তবে মক্কা ও তায়িফের অমুক অমুক সরদারকে নবুয়ত দেওয়া 
হলনা কেন? আল্লাহ্‌ তা'আলা জওয়াবে বলেন ঃ) তাদের কাছে কি আপনার পালন- 
কর্তার 65 নিয়ামত ও রহমতের ) ভাণ্ডার রয়েছে (যে যাকে হচ্ছা সু 


পে we LAT পা OAD কর্তা এটি তি 


দিয়ে দেবে, যেমন আল্লাহ্‌ বলেন £ ৮9 ) ৯০৯.) ৩ 5০০৯৪ (৯1) নাতারাই (এই 


নবুয়ত বিভাগের) হর্তাকর্তা£ €ষে, যাকে ইচ্ছা, নবুয়ত দান করার আদেশ দেবে £ 
অর্থাৎ নবুয়ত দান করার উপায় দুইটি $ এক. ভাণ্ডারের অধিকারী হয়ে, দুই. যারা 
ভাগ্ডারের অধিকারী, তাদের উধ্বতন কর্মকর্তা হয়ে নির্দেশের মাধ্যমে তা"দান করবে। 
এখানে উভয় সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়েছে ॥ এর সারমর্ম এই যে, তারা মুহাম্মদ 
(সা)-এর রিসালত অস্ীক্কার করে এবং মন্তা ও তায়িফের সরদারদেরকে রিসালতের 
যোগ্য মনে করে । তাদের কাছে এর কোন যুক্তিসঙ্গত প্রমাণ নেই; বরং এর বিপরীতে 
প্রমাণাদি রয়েছে। এ কারণেই শুধু প্রশ্নবোধক “না” বলা হয়েছে। অতঃপর বলা হচ্ছে যে, 
এর পক্ষে কোন ইতিহাসভিত্তিক প্রমাণও নেই) না তাদের কোন সিঁড়ি আছে, যাতে আরো- 
হণ করে (আকাশের ) কথাবার্তা শ্রবণ করে (অর্থাৎ তাদের কোন ব্যক্তির প্রতি ওহী নাযিল 
হয় না এবং তাদের কেউ আকাশে আরোহণ করে না। অতঃপর এ সম্পর্কে একটি যুক্তিগত 
সম্ভাবনা বাতিল করা হচ্ছে যে, যদি ধরে নেওয়া যায় যে, তারা আকাশে আরোহণ করার ও 
সেখানকার কথাবার্তা শোনার দাবী করতে থাকবে) তবে তাদের শ্ুচত (এই দাবীর পক্ষে ) 
সুস্পষ্ট প্রম্মাণ উপস্থিত করুক (যে, সে ওহী লাড় করেছে, যেমন আমাদের নবী স্থীয় 


সূরা তুর ১৭৭ 


ওহীর পক্ষে নিশ্চিত অলৌকিক প্রমাণাদি রাখেন। অতঃপর আবার তওহীদের এক বিশেষ 
বিষয়বন্ত সম্পর্কে আলোচনা করা হচ্ছে । অর্থাৎ তওহীদ অবিশ্বাসীরা ফেরেশতাদেরকে 
আল্লাহ্‌র কন্যা সাব্যস্ত করে শিরক করে। আমি তাদেরকে জিজ্ঞাসা করি ) আল্লাহ্‌র কি 
কন্যা সন্তান আছে; আর তোমাদের আছে পুন্র সন্তান £ (অর্থাৎ নিজেদের জন্য তো তোমা- 
দের জ্ঞানে উৎকৃষ্ট বস্তু পছন্দ কর আর আল্লাহ্‌র জন্য এমন বস্তু পছন্দ কর, যাকে তোমরা 
নিকৃষ্ট মনে কর। অতঃপর আবার রিসালত সম্পকে বলা হচ্ছে যে, আপনার সত্যতা প্রমাণ 
হওয়া সত্ত্বেও আপনার অনুসরণ তাদের পছন্দনীয় নয়। তবে) আপনি কি তাদের কাছে 
পারিশ্রমিক চান যে, এই কর দেওয়া তাদের জন্য কষ্টকর হয়ে গেছে? যেমন আল্লাহ্‌ বলেন, 


চি 2‏ سیم AT ADIT‏ مک 


অতঃপর কিয়ামত ও প্রতিদান সম্পর্কে বলা হচ্ছে যে, তারা‏ ام لسئلهم خرجا 


বলেঃ প্রথমত,কিয়ামত হবেই না, যদি হয় তবে "0 ۶ ভাল অবস্থায় 5۱ 


AW حر مر سے‎ বে ہے مس و ل‎ পা 


যেমন আল্লাহ বলেন $ ০ এ ৩০১৩5 ৪ ও উস ৩৪ و ما آ‎ 


مس 3 سس رو ۸ 


৪০ لی‎ 15 সম্পর্কে তাদেরকে জিভাসা এই ষে) তাদের কাছে কি অদৃশ্য 
বিষয়ের জ্ঞান আছে যে, তারা তা (সংরক্ষিত রাখার জন্য) লিপিবদ্ধ করে? নাতারা (রসূ- 


লের সাথে ) চক্রান্ত করতে চায়? (অন্য আয়াতে তা এভাবে বর্ণনা করা হয়েছে $ 


AIAN سح‎ ASIA” مسلوو س‎ A 7 


) وا ذ پمکر بک الذ یں کفروا لیلبتوک 53221 اوبطرجوی 


অতএব যারা কাফির, তারাই এই চক্রান্তের শিকার হবে। (সেমতে তারা চক্রান্তে ব্যর্থ হয়ে 
বদরে নিহত হয়েছে। অতঃপর তওহীদ সম্পর্কে বলা হচ্ছে যে) আল্লাহ্‌ ব্যতীত তাদের 
অন্য কোন উপাস্য আছে কি? আল্লাহ্‌ তাদের আরোপিত শিরক থেকে পবিভ্র। (কাফিররা 
রিসালতের বিপক্ষে এ কথাও বলত যে, আমরা তখন আপনাকে রস্লরূপে মেনে নেব, 
যখন আপনি আকাশের কোন খণ্ড ভূপাতিত করে দেন। 


শা শি AIA‏ سے سے سے AT‏ نہب ہی ہے 


5و -آ و لسقط السما ء ء کما ز عمت 3৬০‏ کسفا 4 যেমন আল্লাহ বলেন‏ 


জওয়াব এই যে, রিসালতের পক্ষে শুরু 00 প্রমাণ কায়েম রয়েছে। কাজেই ফরমায়েশী 
প্রমাণ কায়েম করার কোন প্রয়োজন নেই । হ্যা, প্রমাণপ্রার্থী সত্যান্বেষী হলে ফরমায়েশী 
প্রমাণও কায়েম করা যায়। কিন্তু কাফিরদের ফরমায়েশ সত্যের জন্য নয়, নিছক হঠ- 
কারিতাবশত । তারা তো এমন হঠকারী যে) তারা যদি আকাশের কোন খণ্ড খণ্ডকে পতিত 


হতেও দেখে, তবুও বলবে ঃ এটা তো পুঞ্জীভূত মেঘ। (যেমন আল্লাহ্‌ বলেন ঃ 


১৭৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


ASIA” A ۸ 7 7 A হি রি 0‏ کے 


۲ بجر لو | نا نتهنا علیهم با با من السما ء ء فظلوا ৯৬১‏ یعر جو ن 


(সা)-কে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে, এরা যখন এতই উদ্ধত ও অবাধ্য, তখন তাদের কাছে 
ঈমান প্রত্যাশা করে দুঃখিত হবেন নাঃ বরং) তাদেরকে ছেড়ে দিন সেই দিনের সাক্ষাৎ পর্যন্ত, 
যে দিন তাদের হুঁশ উড়ে যাবে । (অর্থাৎ কিয়ামতের দিন পর্যন্ত । অতঃপর সেই দিনের কথা 
বর্ণনা করা হচ্ছে) যে দিন তাদের (ইসলামের বিরোধিতা ও নিজেদের সাফল্য সম্পকিত ) 
চক্রান্ত তাদের কোন উপকারে আসবে না এবং তারা (কোথাও থেকে) সাহায্যপ্রাপ্তও 
হবে না। (সেদিন তারা সত্যাসত্য জেনে নেবে । এর আগে তারা বিশ্বাস স্থাপন করবে না )। 
গোনাহ্গারদের জন্য এছাড়া আরও শাস্তি রয়েছে (অর্থাৎ দুনিয়াতে যেমন দুভিক্ষ, বদরে 
নিহত হওয়া ইত্যাদি)। কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। (“অধিকাংশ' বলার কারণ 
সম্ভবত এই যে, তাদের কতকের জন্য ঈমান অবধারিত ছিল। তাদের শাস্তির জন্য যখন 
আমি সময় নির্ধারিত রেখেছি, তখন ) আপনি আপনার পালনকর্তার নির্দেশের অপেক্ষায় 
সবর করুন। (এই ধারণার বশবর্তী হয়ে তাদের প্রতিশোধ ত্বরান্বিত করতে চাইবেন না 
যে, তারা আপনার কোন ক্ষতি সাধন করবে । এরূপ আশংকা করবেন না। কেননা ) 
আপনি আমার হিফাযতে আছেন। (অতএব ভয় কিসের £ তাদের কুফরের কারণে অন্তর 
ব্যথিত হলে এর প্রতিকার এই যে, আল্লাহ্‌র দিকে মনোনিবেশ করুন। উদাহরণত মজলিস 
থেকে অথবা নিদ্রা থেকে) গান্রোথানের সময় (উদাহরণত তাহাজ্জদে ) আপনি আপনার 
পালনকর্তার সপ্রশংস পবিভ্রতা ঘোষণা করুন এবং রাত্রির কিছু অংশে (অর্থাৎ ইশার সময়ে ) 
এবং তারকা অস্তমিত হওয়ার পশ্চাতে (অর্থাৎ ফজরে ) তাঁর পবিত্রতা ঘোষণা করুন । 


€ সারকথা এই যে, অন্তরকে এ কাজে মশগুল রাখুন, তাহলে চিন্তা-ভাবনা প্রবল হতে পারবে 
না)। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
سے ے پم ال‎ ডে 


১৪ تک با‎ rey শত্রুতা-বিরোধিতার পরিপ্রেক্ষিতে রসূলুল্লাহ (সা)-কে 


سے 


সাল্ত্বনা দেওয়ার জন্য সূরার উপসংহারে প্রথমে বলা হয়েছে যে, আপনি আমার দৃষ্টিতে আছেন। 
অর্থাৎ আমার হিফাযতে আছেন। আমি আপনাকে তাদের প্রত্যেক অনিষ্ট থেকে বাঁচিয়ে 


ص مین زت 


রাখব। আপনি তাদের পরোয়া করবেন না। অন্য এক আয়াতে 5 ۶ ئن سیت‎ 


5 ع‎ ) 
من آلذا س‎ অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা মানুষের অনিষ্ট থেকে আপনার হিফাযত 
করবেন। 


এরপর আল্লাহ্‌ তা'আলার সপ্রশংস পবিভ্রতা ঘোষণায় আত্মনিয়োগ করার আদেশ 
দেওয়া হয়েছে, যা মানবজীবনের আসল লক্ষ্য এবং প্রত্যেক বিপদ থেকে বেঁচে থাকার 


সূরা তুর | ১৭৯ 


INI AA চা عح‎ 


প্রতিকারও। বলা হয়েছে ঃ و سبح بحمد ر بک حیی تقوم‎ অর্থাৎ আল্লাহর সপ্রশংস 


পবিত্রতা ঘোষণা করুন যখন আপনি দণ্ডায়মান হন। এর এক অর্থ নিদ্রা থেকে গান্রোথান 
করা। ইবনে জরীর (র) তাই বলেন। এক হাদীস থেকে এর সমর্থন পাওয়া যায়। 
রসূলুল্লাহ (সা) বলেন ঃ ষে ব্যক্তি রান্ত্রে জাগ্রত হয়ে এই বাক্যগুলো পাঠ করে, সে যে দোয়াই 
করে, তা-ই কবুল হয়। বাক্যগুলো এই ঃ 


ل ل ا لاله وحد 5 ل شریک ه له الملک و لود کو می کل 


رج 
Am‏ س 3 টি, TE‏ 


شے قَدیر۔ سبھا ن اللہ و اید للہ و اه !ال و الله !یرو لا حول 


7 5 NEE 
- و لا قم 8 | لا با لله‎ 

এরপর যদি সে অযু করে নামায পড়ে, তবে তার নামায কবুল করা হবে। --( ইবনে 
কাসীর ) 


মজলিসের কাফফারা $ মুজাহিদ ও আবুল আহওয়াস (র) প্রমুখ তফসীরবিদ 


বলেন £' যখন দণ্ডায়মান হন’--এর অর্থ এই যে, যখন 27 মজলিস থেকে উঠে, তখন এই 
AY BIL TT 


বাক্য পাঠ করবে ঃ ০5৬০ -سبها نک | للهم و‎ আয়াতের তফসীর প্রসঙ্গে 


আতা ইবনে আবী রাবাহ (র) বলেন £ তুমি যখন মজলিস থেকে উঠ, তখন তসবীহ্‌ ও 
তাহ্‌মীদ কর । তুমি এই মজলিসে কোন সৎ কাজ করে থাকলে তার পুণ্য অনেক বেড়ে যাবে। 
পক্ষান্তরে কোন পাপ কাজ করে থাকলে এই বাক্য তার কাফ্ফারা হয়ে যাবে। 


হযরত আবু হুরায়রা (রা) বণিত এক রেওয়ায়েতে রস্লুল্লাহ্‌ (সা) বলেনঃ যে 
ব্যক্তি এমন মজলিসে বসে, যেখানে ভালমন্দ কথাবার্তা হয়, সে যদি মজলিস ত্যাগ করার 
পূর্বে এই বাক্যগুলো পাঠ করে, তবে আল্লাহ্‌ তা'আলা এই মজলিসে যেসব গোনাহ্‌ হয়েছে, 
সেগুলো ক্ষমা করেন। বাক্যগুলো ও ঃ 


۾ পপ‏ سے ۽ “و পা‏ صسرصمر و ت 


سبح نت الم و بحند ف | شود آن هد ০০181‏ ! ستففری 


০১15 তিরমিযী-_ইবনে কাসীর)।‏ ا لیک 


টি سے‎ 


JAS ۸ 0 
سن آللهل فسبح‎ ৩-_ অর্থাৎ রাজ্রে পবিভ্রতা ঘোষণা ۱ মাগরিব ও ইশার 


১৮০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


48-2৮-0125 
নামায এবং সাধারণ তসবীহ পাঠ সবই এর অন্তভূ ক্ত। Pp د ہا ر النجھے‎ 2অর্থাৎ তারকা 


অস্তমিত হওয়ার পর। এখানে ফজরের নামায ও তখনকার তসবীহ পাঠ বোঝানো হয়েছেন 
(ইবনে কাসীর ) 


سو ر 8 النجم 
সুরা 7‏ 
মন্ধায় অবতীর্ণ, ৬২ আয়াত, ৩ রুকু‏ 
bls —2‏ تیوه 
سس مرس 
6 و ?121 (পাও‏ 1 لی ری ےس 
৮6৯৬৩ -৮৩৩০০০০৩১৫৪৪৭,‏ 





ل ٹر واوو ی 
و او ¥ wf‏ 

৮842 05546 এ ৬৫১১১৩১১০১৫ 

42৫ % “5‏ 0 لاک مه 

SELES JS EI S509) GS ১০১$ ৬4০৫ 
و‎ 


26০64 ৩০৬০ کا‎ AAT وس ریت‎ 


(2575 
BRC EBS ass সর 


নি‏ رای من ایت ره مو 


পরম করুণায়ম ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে। 


(১) নক্ষত্রের কসম, যখন অস্তভমিত হয় । (২) তোমাদের সংগী পথভ্রষ্ট হন নি 
এবং বিপথগামীও হন নি (৩) এবং প্ররত্তির তাড়নায় কথা বলেন না। (8) কোরআন 
ওহী, ঘা প্রত্যাদেশ হয়। (৫) তাকে শিক্ষাদান করে এক শক্তিশালী ফেরেশতা, (৬) সহজাত 
শক্তিসম্পন্ন, সে নিজ আরুতিতে প্রকাশ পেল (৭) 9 দিগন্তে, (৮) অতঃপর নিকটবর্তী 
হল ও ঝুলে গেল। (৯) তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরও কম। (১০) তখন 
আল্লাহ, তারবান্দার প্রতি ঘা প্রত্যাদেশ করবার, তা প্রত্যাদেশ করলেন। (১১) রসূলের 
অন্তর মিথ্যা বলেনি যানে দেখেছে । (১২) তোমরা কি বিষয়ে বিতক করবে যা সে 
দেখেছে ? (১৩) নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল, (১৪) সিদরাতুল-মুস্তাহার 
নিকটে, (১৫) যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত । (১৬) যখন বক্ষটি দ্বারা আচ্ছন্ন 
হওয়ার, তদ্দ্বারা আচ্ছন্ন ছিল। (১৭) তার দৃষ্টিবিভ্রম হয়নি এবং সীমালংঘনও করেনি। 
(১৮) নিশ্চয় সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে। 





১৮২ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


ত সীরের সারসংক্ষেপ 
سے تا‎ শা 


(যে কোন) নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয়। [ এর জওয়াব হচ্ছে 05 ৬ 


| اس‎ LASS এগ 


| وم و ما عوی‎ তলা এই কসমের বিশেষ মিল আছে । অর্থাৎ নক্ষত্র যেমন 


উদয় থেকে অস্ত পর্যন্ত আগাগোড়া পথে তার নিয়মিত গতি থেকে এদিক-সেদিক হয় না, 
তেমনি রসূলুল্লাহ্‌ সো) সারা জীবন পথভ্রচ্টতা ও বিপথগামিতা থেকে মুক্ত রয়েছেন। এছাড়া 
আরও ইঙ্গিত রয়েছে যে, নক্ষত্র দ্বারা যেমন পথ প্রদর্শন হয়, তেমনি পথভ্রষ্টতা ও বিপথগামি- 
তার অনুপস্থিতির কারণে রসূলুল্লাহ (সা) দ্বারাও পথপ্রদর্শন হয়। নক্ষত্র যখন মধ্যগগনে 
অবস্থান করে, তখন তার দ্বারা দিক নির্ণয় করা যায় না। তাই নক্ষত্রের সাথে অস্তমিত 
হওয়ার সময় যোগ করা হয়েছে। উদয়ের সময়ও নক্ষত্র দিগন্তের কাছাকাছি থাকে । কিন্ত 
পথপ্রদর্শন প্রার্থীরা অস্তমিত হওয়ার সময়কেই সুযোগ হিসাবে গ্রহণ করে তারা মনে করে 
যে, এ সময়ে পথপ্রদর্শনের উপকারিতা লাভ না করলে একটু পরেই নক্ষত্র অস্তমিত হয়ে যাবে। 
উদয়ের সময় এই ব্যাকুলতা থাকে না। কারণ, তখন সময় প্রশস্ত থাকে । সুতরাং এতে 
আরও ইঙ্গিত রয়েছে যে, রসূলুল্লাহ সো)-র কাছ থেকে হিদায়ত অর্জন করাকে সুবর্ণ 
সুযোগ মনে কর এবং আগ্রহ সহকারে ধাবিত হও। এরপর কসমের জওয়াবে বলা হচ্ছে 8] 
তোমাদের € এই সার্বক্ষণিক ) সংগী (অর্থাৎ পয়গম্বর, যার অবস্থা ও ক্রিয়াকর্ম তোমাদের 


নখদর্পণে এবং যার কাছ থেকে তোমরা সততার প্রমাণ হাসিল করতে পার, তিনি) পথভ্রষ্ট 
হন নি এবং বিপথগাীও হন | (  ৭০-এর অর্থ পথ ভুলে দাঁড়িয়ে থাকা এবং যার 
(..%1-এর অর্থ বিপথকে পথ মনে করে চলতে থাকা ।-_-€ খাযেন ) অর্থাৎ তোমাদের 
ধারণা অনুযায়ী তিনি নবুয়ত ও.দাওয়াতের ব্যাপারে বিপথগামী নন; বরং তিনি সত্য 
নবী)। এবং তিনি প্রর্ভির তাড়নায় কথা বলেন না। (যেমন তোমরা افش اه‎ বলে থাক ; 


বরং) তীর কথা নিছক ওহী, যা তাঁর প্রতি প্রত্যাদেশ হয়। [ অর্থ ও ভাষা উভয়ের ওহা, 
হলে তা কোরআন এবং শুধু অর্থের ওহী হলে তা সুন্নাহ, নামে অভিহিত হয়। এই ওহী 
খুঁটিনাটি বিষয়েরও হতে পারে কিংবা কোন সামগ্রিক নীতিরও হতে পারে, যদ্দ্বারা ইজতিহাদ 
করা যায়। সুতরাং আয়াতে ইজতিহাদ অস্বীকার করা হয়নি। রসূলুল্লাহ (সা) আল্লাহ্‌র 
সাথে মিথ্যা কথা সম্পর্কযুক্ত করেন-_কাফিরদের এবখ্িধ ধারণা খণ্ডন করাই আসল 
উদ্দেশ্য। অতঃপর ওহীর মাধ্যমে বর্ণনা করা হচ্ছে যে ] তাকে মহাশক্তিশালী ফেরেশতা 
(আল্লাহ্‌র পক্ষ থেকে এই ওহী ) শিক্ষা দান করে। (সে স্বীয় চেষ্টা ও অধ্যবসায় দ্বারা শক্তি- 
শালী হয়নি ;) সহজাত শক্তিসম্পন্ন । [ এক রেওয়ায়েতে স্বয়ং হযরত জিবরাঈল (আ) নিজের 
শক্তি বর্ণনা করেন £ আমি কওমে লূতের গোটা জনপদকে সমূলে উৎপাটিত করে আকাশের 
নিকট নিয়ে যাই এবং নিচে ছেড়ে দিই। ( দুররে-মনসূর ) উদ্দেশ্য এই যে, এই কালাম কোন 
শয়তানের মাধ্যমে রসূলুল্লাহ সো) পর্যন্ত পৌছেনি যে, তাকে অতীন্দড্রিয়বাদী বলা হবে; বরং 
ফেরেশতার মাধ্যমে পৌছেছে। ফেরেশতা ওহী নিয়ে আসার সময় মাঝপথে শয়তান হস্তক্ষেপ 


সুরা নজম ১৮৩ 


করেছে---এরপ সম্ভাবনা নাকচ করে দেওয়ার উদ্দেশ্য সম্ভবত ফেরেশতার সাথে মহাশক্তি- 
শালী বিশেষণটি যুক্ত করা হয়েছে । ফলে ইঙ্গিত হয়ে গেছে যে, শয়তানের সাধ্য নেই যে,তার 
কাছে ঘেঁষে। অতঃপর ওহী সমাপ্ত হলে তা হবহ জনসমক্ষে প্রমাণ করার ওয়াদা আল্লাহ্‌ 


পানি পাতা 6‏ مس یم سر ال চি পা‏ ۷ سي 


নিজেই করেছেনঃ 8) 195 5 ১৯২ ১৬1০ ৩1 অতঃপর একটি প্রশ্নের জওয়াব দেওয়া 


হচ্ছে। প্রশ্ন এই যে, ওহী নিয়ে আগমনকারী ব্যক্তি যে ফেরেশতা তা পূর্ব পরিচয়ের ভিত্তিতেই 
জানা যেতে পারে। পূর্ণ পরিচয় আসল আকার-আকুতিতে দেখার উপর নির্ভরশীল। 
অতএব, রসুলুল্লাহ (সা) পূর্বে জিবরাঈলকে আসল আকৃতিতে দেখেছিলেন কি? জওয়াব 
এই যে, তিনি পূর্বেও দেখেছিলেন। কয়েকবার তো অন্য আকৃতিতে দেখেছেন ]। অতঃপর 
(একবার এমনও হয়েছে যে) সেই ফেরেশতা আসল আকৃতিতে তাঁর সামনে আত্মপ্রকাশ 
করল, সে (তখন) উর্ধ্বদিগন্তে ছিল। [ এক রেওয়ায়েতে এর তফসীরে পূর্বদিগন্ত বলা 
হয়েছে। সম্ভবত মধ্যগগনে দেখা কষ্টকর বিধায় দিগন্ত দেখানোর ব্যবস্থা করা হয়েছে। 
নিন দিগন্তেও কোন কিছু পূর্ণরূপে দৃষ্টিগোচর হয় ۱ তাই উধ্ব দিগন্তে মনোনীত করা 
হয়েছে। এর ঘটনা এই যে, রসূলুল্লাহ সো) একবার জিবরাঈলকে বললেন £ আমি আপ- 
নাকে আসল আকৃতিতে দেখতে চাই । সেমতে জিবরাঈল (আ) তাকে হেরা গিরিগুহার 
নিকটে এবং তিরমিষীর রেওয়ায়েত অনুযায়ী যিয়াদ মহল্লায় দেখা দেওয়ার প্রতিশ্তি 
দিলেন। তিনি ওয়াদার স্থানে পৌছে জিবরাঈলকে পূর্ব দিগন্তে দেখতে পেলেন যে, তাঁর 
ছয়শ বাহু প্রসারিত হয়ে পশ্চিম দিগন্ত পর্যস্ত সমগ্র এলাকাকে ঘিরে রেখেছে। রসূলুল্লাহ্‌ 
(সা) অতঃপর বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। তখন জিবরাঈল (আট) মানবাকৃতি 
ধারণ করে তাঁকে সান্ত্বনা দেওয়ার জন্য আগমন করলেন। পরবর্তী আয়াতে তা উল্লেখ করা 
হয়েছে।-_-(জালালাইন) সারকথা এই যে, ফেরেশতা প্রথমে আসল আকৃতিতে উধ্ব দিগন্তে 
আত্মপ্রকাশ করল। অতঃপর রসূলুল্লাহ (সা) যখন বেহুশ হয়ে পড়লেন, তখন ] সে তার 
নিকটে এল এবং আরও নিকটে এল, নৈকট্যের কারণে তাদের মধ্যে) দুই ধনুক পরিমাণ 
ব্যবধান রয়ে গেল কিংবা আরও কম ব্যবধান রয়ে গেল। আরবদের অভ্যাস ছিল দুই ব্যক্তি 
পরস্পরে চূড়ান্ত পর্যায়ের একতা ও সখ্যতা স্থাপন করতে চাইলে উভয়ই তাদের ধনুকের সৃতা 
পরস্পরে সংযুক্ত করে দিত। এতেও কোন কোন অংশের দিক দিয়ে কিছু ব্যবধান অবশ্যই 
থেকে যায়। এই প্রচলিত পদ্ধতির পরিপ্রেক্ষিতে আয়াতে নৈকট্য ও এক্য বোঝানো হয়েছে। 
এটা ছিল নিছক দৃশ্যত এঁক্যের আলামত। যদি এর সাথে অন্তরগত এবং আধ্যাজ্িক এঁক্যও 
! سر حم‎ LA SAT 
সংযুক্ত হয়, তবে /' ১ 91 অর্থাৎ আরও কম ব্যবধান হতে পারে। সুতরাং $১1, 
কথাটি বাড়ানোর ফলে ইঙ্গিত হয়েছে যে, দৃশ্যত নৈকট্য ছাড়াও রসূলুল্লাহ সো) ও জিবরাঈলের 
মধ্যে আধ্যাত্মিক সম্পর্কও ছিল, যা পূর্ণ পরিচয়ের মহান ভিত্তি। মোটকথা জিবরাঈলের 
সান্হনাদানের ফলে রসুলুল্লাহ (সা) শান্ত সুস্থির হলেন। স্বস্তি লাভ করার পর আল্লাহ্‌ 
তাআলা (এই ফেরেশতার মাধ্যমে) তার বান্দার (রসূলের ) প্রতি যা প্রত্যাদেশ করবার, তা 
প্রত্যাদেশ করলেন [যা নিদিষ্টভাবে জানা নেই এবং জানার প্রয়োজনও নেই। তখন 
প্রত্যাদেশ করা আসল উদ্দেশ্য ছিল না, বরং জিবরাঈলকে আসল আক্ুতিতে দেখিয়ে তার 


1 


১৮৪ তফসীরে মাণ"আরেফুল কোরআন ॥ অস্টম খণ্ড 


পূর্ণ পরিচয় দান করাই আসল লক্ষ্য ছিল। এতদসন্ত্বেত পরিচয়ে অধিক সহায়ক হবে 
বিবেচনা করেই সম্ভবত তখন প্রত্যাদেশ করা হয়েছিল। কেননা জিবরাঈল (আ) 
আসল আকৃতিতে থাকার কারণে এ সময়কার ওহী যে আল্লাহ্‌র পক্ষ থেকে, তা অকাট্য 
ও সুনিশ্চিত। মানবাকৃতিতে থাকা অবস্থায় অন্য সময়ের ওহীকে যখন রসুনুল্লাহ্‌ (সা) 
একই রূপ দেখবেন, তখন তাঁর এই বিশ্বাস আরও জোরদার হবে যে, উভয় অবস্থায় ওহী 
নিয়ে আগমনকারী ফেরেশতা একই । উদাহরণত কোন ব্যক্তির কণ্ঠস্বর ও কথার ভঙ্গি 
জানা থাকলে যদি কোন সময় সে আকুতি পরিবর্তন করেও কথা বলে, তবে পরিক্ষার চেনা 
যায়। অতঃপর এই দেখা সম্পকিত এক প্রশ্নের জওয়াব দেওয়া হচ্ছে। প্রশ্ন এই যে, আসল 
আকৃতিতে দেখা সত্ত্বেও অন্তঃকরণের অনুভূতি ও উপলব্ধিতে ভ্রান্তি হওয়ার আশংকা রয়েছে। 
অনুভূতিতে এরূপ ভ্রান্তি হওয়া বিরল নয়। সঠিক অনুভূতির মালিক হওয়া সত্ত্বেও পাগল 
ব্যক্তি মাঝে মাঝে পরিচিত জনকেও চিনতে ভুল করে । সুতরাং রস্লুল্লাহ্‌ সো)-র এই 
দেখা বিশুদ্ধ ছিল কি না, তা-ই প্রশ্ন । জওয়াব এই যে, এই দেখা বিশুদ্ধ ছিল। কেননা, 
এই দেখার সময় ] রসূলের অন্তর দেখা বস্তর ব্যাপারে মিথ্যা বলেনি । (প্রমাণ এই যে, এ 
জাতীয় সম্ভাবনাকে আমল দিলে ইন্ড্িয়গ্রাহ্য বিষয়সমূৃহের উপর থেকে আস্থা উঠে যাবে। 
ফলে সমগ্র বিশ্বের কাজ-কারবার অচল হয়ে যাবে। হ্যা, যদি অনুভবকারী ব্যক্তির জ্ঞান- 
বুদ্ধি ূটিযুক্ত হয়, তবে তার ক্ষেত্রে অন্তরগত ভ্রান্তির আশংকাকে আমল দেওয়া যায়। রসুলু- 
ল্লাহ্‌ সো)-র জ্ঞান-বুদ্ধি যে ভ্ুটিযুক্ত ছিল না এবং তিনি যে মেধাবী ও দূরদুষ্টিসম্পন্ন ছিলেন, 
তা সুবিদিত ও প্রত্যক্ষ । এই বলিষ্ঠ যুক্তি-প্রমাণ সত্ত্বেও বিপক্ষ দল বিতর্ক ও বাদানুবাদে 
বিরত হত না। তাই অতঃপর বিস্ময়ের ভঙ্গিতে বলা হচ্ছে যে, তোমরা যখন পরিচয় ও 
দেখার সন্তোষজনক প্রমাণ শুনে নিলে, তখন ) তোমরা কি তার (অর্থাৎ রস্লের ) সাথে সে 
বিষয়ে বিতর্ক করবে, যা সে দেখেছে? (অর্থাৎ মানুষের জানা অনুভূত বিষয়সমৃহের 
মধ্যে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়সমূহ সন্দেহ ও সংশয়ের উধ্র্বে থাকে । সর্বনাশের কথা এই যে, 
তোমরা এসব বিষয়েও বিরোধ কর। এভাবে তো তোমাদের নিজেদের ইন্ড্রিয়গ্রাহ্য বিষয়- 
সমূহেও হাজারো সন্দেহ থাকতে পারে। তোমরা যদি এই অমূলক ধারণা কর যে, এক- 
বার দেখেই কোন বস্তুর পরিচয় কিভাবে হতে পারে তবে এর জওয়াব এই যে, যদি মেনে 
নেওয়া হয় যে, পরিচয়ের জন্য বারবার দেখাই জরুরী, তবে) তিনি (অর্থাৎ রসূল ) তাকে 
আরেকবার ও (আসল আকৃতিতে ) দেখেছিলেন। (সুতরাং তোমাদের সেই ধারণাও দূর 
হয়ে গেল। দুবার একই রূপ দেখার কারণে পূর্ণরূপে নিদিষ্ট হয়ে গেছে যে, সে-ই 
জিবরাঈল । অতঃপর আরেকবার দেখার স্থান বর্ণনা করা হচ্ছে যে, মিরাজের রান্রিতে 
দেখেছেন) সিদরাতুল-মুস্তাহার নিকটে। (বদরিকা বৃক্ষকে সিদরা বলা হয় এবং মুস্তাহার 
অর্থ শেষ প্রাস্ত। হাদীসে বণিত হয়েছে 8 এটা সপ্তম আকাশে অবস্থিত একটা বদরিকা 
রুক্ষ । ER জগৎ থেকে যেসব বিধি-বিধান ও রিযিক ইত্যাদি অবতীর্ণ হয়, সেগুলো 
প্রথমে সিদরাতুল-মুস্তাহায় পৌছে, অতঃপর সেখান থেকে ফেরেশতারা পৃথিবীতে আনয়ন 
করে। এমনিভাবে পৃথিবী থেকে যেসব আমল ও কাজকর্ম উধ্ব জগতে আরোহণ করে 
সেগুলোও প্রথমে সিদরাতুল-মুস্তাহায় পৌছে । অতঃপর সেখান থেকে উপরে নিয়ে যাওয়া হয়। 
কাজেই সিদরাতুল-মুস্তাহা ডাকঘরের অনুরূপ, যেখান থেকে চিঠিপত্রের আগমন-নিগমন 


সূরা নজম ۱ ১৮৫ 


হয়ে থাকে। অতঃপর সিদরাতুল-মুস্তাহার শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হচ্ছে যে )-এর (অর্থাৎ 
সিদরাতুল-মুস্তাহার ) নিকটে জান্নাতুল-মাওয়া অবস্থিত। “মাওয়া” শব্দের অর্থ বসবাসের 
জায়গা। নেক বান্দাদের বসবাসের জায়গা বিধায় একে জান্নাতুল-মাওয়া বলা হয়। 
মোটকথা, সিদরাতুল-মুস্তাহা একটি স্বতন্ত্র মহিমামণ্ডিত স্থানে অবস্থিত। এখন দেখার 
সময়কাল বর্ণনা করা হচ্ছে যে) যখন সিদরাতুল-মুস্তাহাকে আচ্ছন্ন করে রেখেছিল যা 
আচ্ছন্ন করছিল। [ এক রেওয়ায়েতে আছে যে, তারা দেখতে স্বর্গের প্রজাপতির ন্যায় 
ছিল। অন্য রেওয়ায়েতে আছে যে, তারা প্ররুতপক্ষে ফেরেশতা ছিল। আরেক রেওয়া- 
17۲5 5 2, 57665 সো)-কে এক নজর দেখার বাসনা প্রকাশ করে ফেরেশতারা 
আল্লাহ তা'আলার কাছ থেকে অনুমতি লাভ করে এবং এই বৃক্ষে একত্রিত হয় ।---€ দুররে- 
মনসুর ) এতেও ইঙ্গিত হতে পারে যে, রসূলুল্লাহ্‌ সো) সম্মানিত ছিলেন। এখানে আরও 
একটি সন্দেহ দেখা দিতে পারে যে, বিস্ময়কর বস্তু দেখে স্বভাবতই দৃষ্টি ঘুরপাক খেয়ে 
যায় এবং পূর্ণরূপে উপলব্ধি করার শক্তি থাকে না। সুতরাং এমতাবস্থায় জিবরাঈলের 
আকৃতি কিরূপে উপলব্ধি করা যাবে? এর জওয়াবে বলা হয়েছে যে, আশ্চর্য বস্তুসমূহ দেখে 
রসলুল্লাহ (সা) মোটেই হতবুদ্ধি ও বিস্মিত হন নি। সেমতে যেসব বস্তু দেখার নির্দেশ 
ছিল, সেগুলোর প্রতি দৃষ্টিপাত করার ক্ষেত্রে] তাঁর দৃষ্টি বিভ্রম হয়নি (বরং সেগুলোকে 
যথাযথরূপে দেখেছেন) এবং (কোন কোন বস্তু দেখার নির্দেশ না হওয়া পর্যন্ত সেগুলোর 
প্রতি) সীমালংঘনও করেনি। [ অর্থাৎ অনুমতির পূর্বে দেখেন নি। এটা তার চূড়ান্ত 
দৃঢ়তার প্রমাণ। আশ্চর্য বস্তু দেখার বেলায় মানুষ সাধারণত এই দ্বিবিধ কাণ্ড করে 
থাকে--যেসব বস্তু দেখতে বলা হয়, সেগুলো দেখে না এবং যেগুলো দেখতে বলা হয় না, 
সেগুলোর দিকে তাকাতে থাকে। ফলে শৃঙ্খলা ব্যাহত হয়। অতঃপর রসূলুল্লাহ, (সা)-র 
দৃঢ়তা শক্তি বর্ণনা করা হচ্ছে যে ] নিশ্চয় তিনি তাঁর পালনকর্তার (কুদরতের ) মহান 
অত্যাশ্চর্য নিদর্শনাবলী অবলোকন করেছেন। (কিন্তু প্রতি ক্ষেত্রেই তাঁর দৃষ্টিবিভ্রম হয়নি 
এবং সীমালংঘনও করেনি । মি'রাঘের হাদীসে বণিত হয়েছে যে, তিনি সেথায় পয়গণ্থর- 
গণকে দেখেছেন, আত্মাসমূহকে দেখেছেন এবং জান্নাত-দোঘখ ইত্যাদি অবলোকন করেছেন। 
সৃতরাং প্রমাণিত হল যে, তিনি চূড়ান্ত দুঢুচেতা। সুতরাং অভিভূত হয়ে যাওয়ার প্রশ্নই উঠে 
না। মোট কথা, জিবরাঈলকে দেখা ও জিবরাঈলের পরিচয় সম্পকিত যেসব সন্দেহ ছিল, 
উপরোক্ত বর্ণনার মাধ্যমে সেগুলো দূরীভূত হয়ে রিসালত প্রমাণিত ও সুনিশ্চিত হয়ে গেল। 
এস্থলে এটাই ছিল উদ্দেশ্য )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


সূরা নজমের বৈশিষ্ট্য £ সূরা নজম প্রথম সূরা, যা রসূলুল্লাহ্‌ (সা) মক্কায় ঘোষণা 
করেন।---(কুরতুবী ) এই স্রাতেই সর্বপ্রথম সিজদার আয়াত অবতীর্ণ হয় এবং রসুলুল্লাহ 
(সা) তিলাওয়াতের সিজদা করেন। মুসলমান ও কাফির সবাই এই সিজদায় শরীক 
হয়েছিল। আশ্চর্যের বিষয় মজলিসে যত কাফির ও মুশরিক উপস্থিত ছিল, সবাই রসূলুল্লাহ 
(সা)-র সাথে সিজদায় আভূমি নত হয়ে যায়। কেবল এক অহংকারী ব্যক্তি যার 
২৪--- 


১৮৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


নাম সম্বন্ধে মতভেদ রয়েছে, সে সিজদা করেনি । কিন্তু সে এক মুষ্টি মাটি তুলে কপালে 
লাগিয়ে বলল ঃ ব্যস এতটুকুই যথেম্ট। হযরত আবদুল্লাহ ইবনে মসউদ রো) বলেন ঃ 
আমি সেই ব্যক্তিকে কাফির অবস্থায় মৃত্যুবরণ করতে দেখছি । (ইবনে কাসীর) 


এই সূরার শুরুতে রসূলুল্লাহ সো)-র সত্য নবী হওয়া এবং তাঁর প্রতি অবতীর্ণ ওহীতে 
সন্দেহ ও সংশয়ের অবকাশ না থাকার কথা বণিত হয়েছে। 


کی ی 


نجو م "৯ বলা হয় এবং এর বহুবচন‏ 8 النجم ۱ ازا هوی 


কখনও এই শব্দটি কয়েকটি নক্ষত্রের সমষ্টি সপ্তষিমণ্ডলের অর্থেও ব্যবহৃত হয়। এই 
আয়াতেও কেউ কেউ নজমের তফসীর সুরাইয়া’ অর্থাৎ সপ্তষিমণ্ডল দ্বারা করেছেন। 
ফাররা ও হযরত হাসান বসরী রে) প্রথম তফসীরকে অগ্রাধিকার দিয়েছেন।---€(ঝুঁরতুকী ) 


তফসীরের সার-সংক্ষেপে তাই অবলম্বন করা হয়েছে । ৩5 ৯ শব্দটি পতিত হওয়ার অর্থে 


ব্যবহাত হয়। নক্ষত্রের পতিত হওয়ার মানে অস্তমিত হওয়া। এই আয়াতে আল্লাহ্‌ 
তা“আলা নক্ষত্রের কসম খেয়ে বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ (সা)-র ওহী সত্য, বিশুদ্ধ ও 
সন্দেহ-সংশয়ের উধ্রে। সুরা সাফফাতে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে, বিশেষ 
উপযোগিতা ও তাৎপর্যের কারণে আল্লাহ তাআলা তাঁর বিশেষ বিশেষ সৃষ্ট বস্তুর কসম 
খেতে পারেন। কিন্তু অন্য কারও জন্য আল্লাহ ব্যতীত অন্য কোন বস্তুর কসম খাওয়ার অনু- 
মতি নেই । এখানে নক্ষত্রের কসম খাওয়ার এক তাৎপর্য এই যে, অন্ধকার রাতে দিক ও 
রাস্তা নির্ণয়ের কাজে নক্ষত্র ব্যবহৃত হয়, তেমনি রসূলুল্লাহ সো)-র মাধ্যমেও আল্লাহর পথের 
দিকে "2 অজিত হয়। 


لچ পা পান এ‏ سے 


কটি বিষয়বস্তুর কারণেই কসম খাওয়া হয়েছে ।‏ ضل صا حبکم و سا غو ی 


এর অর্থ এই যে, রসূলুল্লাহ (সা) যে পথের দিকে মানুষকে দাওয়াত দেন, তাই আল্লাহ্‌ 
তা“আলার সন্তুষ্টি লাভের বিশুদ্ধ পথ। তিনি পথ ভুলে যাননি এবং বিপথগামীও হন নি। 


রসূলের পরিবর্তে তোমাদের সংগী বলার রহস্য $ এ স্থলে রসূলুল্লাহ সো)-র নাম 
অথবা ‘নবী’ শব্দ ব্যবহার করার পরিবর্তে ‘তোমাদের সংগী’ বলে ব্যক্ত করার মধ্যে ইঙ্গিত 
রয়েছে যে, মুহাম্মদ মুস্তফা (সা) বাইরে থেকে আগত কোন অপরিচিত ব্যক্তি নন, যার 
সত্যবাদিতায় তোমরা সন্দিঃধ হবে। বরং তিনি তোমাদের সাবক্ষণিক সংগী। তোমাদের 
দেশে জন্মগ্রহণ করেছেন । এখানেই শৈশব অতিবাহিত করে যৌবনে পদার্পণ করেছেন । 
তার জীবনের কোন দিক তোমাদের কাছে গোপন নয়। তোমরা পরীক্ষা করে দেখেছ যে, 
তিনি কখনও মিথ্যা কথা বলেন না। তোমরা তাকে শৈশবেও কোন মন্দ কাজে লিপ্ত দেখনি । 
তার চরিন্ত্র, অভ্যাস, সততা ও বিশ্বস্ততার প্রতি তোমাদের এতট্টুকু আস্থা ছিল যে, সমগ্র মক্কা- 
বাসী তাঁকে 'আল-আমীন' বলে সম্বোধন করত । এখন নবুয়ত দাবী করায় তোমরা 
তাকে মিথ্যাবাদী বলতে শুরু করেছ। সর্বনাশের কথা এই যে, যিনি মানুষের ব্যাপারে 
কখনও মিথ্যা বলেন নি, তিনি আল্লাহ্‌র ব্যাপারে মিথ্যা বলছেন বলে তোমরা তাঁকে অভিযুক্ত 
করছ । তাই অতঃপর বলা হয়েছে ؛‎ 


সূরা নজম ১৮৭ 


سے ابحرم ا ہم fA‏ نت سم پر IAC GB‏ 


PRE IP ul sy 3৮ ৩ অর্থাৎ রসূলুল্লাহ সো) 


নিজের পক্ষ থেকে কথা তৈরী করে আল্লাহ্‌র দিকে সু করেন না। এর কোন সম্ভাব- 
নাই নেই। বরং তিনি যা কিছু বলেন, তা সবই আল্লাহ্‌র কাছ থেকে প্রত্যাদেশ হয়। 
বুখারীর বিভিন্ন হাদীসে ওহীর অনেক প্রকার বণিত আছে। তন্মধ্যে এক. যার অর্থ ও 
ভাষা উভয়ই আল্লাহ্‌র পক্ষ থেকে অবতীর্ণ হয়, এর নাম কোরআন । দুই. যার কেবল 
অর্থ আল্লাহ্‌র তরফ থেকে অবতীর্ণ হয়। রসুলুল্লাহ সো) এই অর্থ নিজের ভাষায় ব্যক্ত 
করেন, এর নাম হাদীস ও সুন্নাহ । এরপর হাদীসে আল্লাহ্‌র পক্ষ থেকে যে বিষয়বস্তু বিধৃত 
হয়, কখনও তা কোন ব্যাপারের সুস্পষ্ট ও দ্বর্থহীন ফয়সালা তথা বিধান হয়ে থাকে 
এবং কখনও কেবল সামগ্রিক নীতি বর্ণনা করা হয়। এই নীতির মাধ্যমে রসূলুল্লাহ 
(সা) ইজতিহাদ করে বিধানাবলী বের করেন। এই ইজতিহাদে ভ্রান্তি হওয়ারও সস্তা- 
বনা থাকে। কিন্ত রসূলুল্লাহ (সা) তথা পয়গন্বরকুলের বৈশিষ্ট্য এই যে, তারা ইজতিহাদের 
মাধ্যমে যেসব বিধান বর্ণনা করেন, সেগুলোতে ভুল হয়ে গেলে তা আল্লাহ্‌র পক্ষ থেকে 
ওহীর সাহায্যে শুধরিয়ে দেওয়া হয়। তাঁরা ভ্রান্তির উপর প্রতিষ্ঠিত থাকতে পারেন না। কিন্ত্ত 
অন্যান্য মুজতাহিদ আলিম ইজতিহাদে ভুল করলে তারা তার উপর কাক্পেম থাকতে পারেন। 
তাদের এই ভুলও আল্লাহ্‌র কাছে কেবল ক্ষমাহই নয়; বরং ধর্মীয় বিধান হৃদয়ঙ্গম করার- 
ক্ষেত্রে তাঁরা যে সর্বশক্তি নিয়োগ করেন, তজ্জন্য তারা কিঞ্চিৎ সওয়াবেরও অধিকারী হন। 


এই বক্তব্য দ্বারা আলোচ্য আয়াত সম্পকিত একটি প্রশ্নের জওয়াবও হয়ে গেছে। 
প্রশ্ন এই যে, রসূলুল্লাহ সো)-র সব কথাই যখন আল্লাহ্‌র পক্ষ থেকে ওহী হয়ে থাকে, তখন 
জরুরী হয়ে পড়ে যে, তিনি নিজ মতামত ও ইজতিহাদ দ্বারা কোন কিছু বলেন না। অথচ 
সহীহ্‌ হাদীসসমূহে একাধিক ঘটনা এমন বণিত আছে যে, প্রথমে তিনি এক নির্দেশ দেন, 
অতঃপর ওহীর আলোকে সেই নির্দেশ পরিবর্তন করেন। এতে বোঝা যায় যে, প্রথম নির্দেশটি 
আল্লাহ্‌র পক্ষ থেকে ছিল না; বরং তিনি স্বীয় মতামত ও ইজতিহাদের মাধ্যমে ব্যক্ত করে- 
ছিলেন। এর জওয়াব পূর্বেই বর্ণনা করা হয়েছে যে, ওহী কখনও সামগ্রিক নীতির আকারে 
হয়, যদ্দ্বারা রসূলুল্লাহ সো) ইজতিহাদ করে বিধানাবলী বের করেন। এই ইজতিহাদে ভুল 
হওয়ারও আশংকা থাকে। ۰ 


| و ۵و‎ C/U, ৮৮ 


১9 9৯1 شد ید‎ ৯০০__-এখান থেকে অষ্টাদশতম আয়াত لقد ر ای من‎ 


1554 ین‎ ^ {1 
یا ت ر ب الکبری‎ | পর্যন্ত সব আয়াতে বণিত হয়েছে যে, রসূলুল্লাহ্‌ সো)-র 
ওহীতে কোন প্রকার সন্দেহ ও সংশয়ের অবকাশ নেই। আল্লাহ্‌র কালাম তাকে এভাবে দান 
করা হয়েছে যে, এতে কোনরূপ ভুল-ন্রান্তির আশংকা থাকতে পারে না। 


এই আয়াতসমূহের তফসীরে তফসীরবিদদের মতভেদ ঃ এসব আয়াতের ব্যাপারে 
দু'প্রকার তফসীর বণিত রয়েছে। এক. আনাস ও ইবনে আব্বাস রো) থেকে বণিত তফসীরের 


১৮৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


সারমর্ম এই যে, এসব আয়াতে মিরাজের ঘটনা বর্ণনা করা হয়েছে এবং আল্লাহর 


কাছ থেকে প্রত্যক্ষভাবে শিক্ষালাভ ও আল্লাহ্র দর্শন ও নৈকট্য লাভের কথা আলে।চিত হয়েছে। 
| A & পাশা | 
মহাশক্তিশালী, সহজাত শক্তিসম্পন্ন, آستوی‎ এবং 6ھ دن فد لی‎ 


আল্লাহ তাআলার বিশেষণ ও কর্ম। তফসীরে মাযহারী এই তফসীর অবলম্বিত হয়েছে। 
দুই. অন্য অনেক সাহাবী, তাবেয়ী ও তফসীরবিদের মতে এসব আয়াতে জিবরাঈলকে 
আসল আকৃতিতে দেখার বিষয় বর্ণনা করা হয়েছে এবং 'মহাশকজ্রিশালী’ ইত্যাদি শব্দ জিব- 
রাঈলের বিশেষণ। এই তফসীরের পক্ষে অনেক সঙ্গত কারণ রয়েছে। এতিহাসিক দিক 
দিয়েও সূরা নজম সম্পূর্ণ প্রাথমিক স্রাসমূহের অন্যতম । হযরত আবদুল্লাহ্‌ ইবনে মসউ- 
দের বর্ণনা অনুযায়ী রসূলুল্লাহ (সা) মন্কায় সর্বপ্রথম যে স্রা প্রকাশ্যে পাঠ করেন তা সূরা 
নজম। বাহ্যত মি“রাজের ঘটনা এরপরে সংঘটিত হয়েছে । কিন্তু এ বিষয়টি তর্কাতীত নয়। 
আসল কারণ এই যে, হাদীসে স্বয়ং রসূলুল্লাহ (সো) এসব হাদীসের যে তফসীর করেছেন, 
তাতে জিবরাঈলকে দেখার কথা উল্লিখিত আছে । মসনদে-আহমদে বণিত হাদীসের ভাষা 
এরূপ ঃ 


عن التعبی عن مسر وق قا ل کذت Af ml CES EBS le ০‏ 
یفول و لقد ر اه بالافق المبین - و لقد راہ نز لة اخر ی فشا لت انا ا ول 
هذ » !لا مغ سا لنت ر سو ل الله صلی اللہ علید و سلم عنها فقال انما ذاک 
جہرا کیل ٹم یرہ فی صورتہ التی خلق علیھا الا سرتین را منهبطا 
سن السما ء الی الا ر ض سادا عظم ৪৬‏ ما بھی السماء و الارض - 


শাবী হযরত মসরূক থেকে বর্ণনা করেন---তিনি একদিন হযরত আয়েশা রো)-র 
কাছে ছিলেন এবং আল্লাহ্‌্কে দেখা সম্পকে আলোচনা চলছিল । মসরূক বলেন £ আমি 
বললাম, আল্লাহ্‌ তা“আলা বলেছেন ঃ 227 
ولقد را 5 نز لک )59 لقد ر اه‎ 
A SA 3 و3‎ 
با لا نن المبچر‎ হযরত আয়েশা রো) বললেন £ মুসলমানদের মধ্যে সর্বপ্রথম আমি 
রসূলুল্লাহ সো)-কে এই আয়াত সম্পর্কে জিজ্তাসা করেছি। তিনি উত্তরে বলেছেন ঃ আয়াতে 
যাকে দেখার কথা বলা হয়েছে, সে জিবরাঈল (আ)। রসূলুল্লাহ (সা) তাকে মাত্র দু'বার আসল 
আকৃতিতে দেখেছেন। আয়াতে বণিত দেখার অর্থ এই যে, তিনি জিবরাঈলকে আকাশ থেকে 
ভূমির দিকে অবতরণ করতে দেখেছেন। তার দেহারুতি আসমান ও যমীনের মধ্যবর্তী শূন্য 


মণ্ডলকে পরিপূর্ণ করে দিয়েছিল ।---€ ইবনে কাসীর ) 

সহীহ মুসলিমেও এই রেওয়ায়েত প্রায় একই ভাষায় বণিত আছে। হাফেয ইবনে 
হাজার ফতহুল বারী গ্রন্থে ইবনে মরদুওয়াইহ €র) থেকে এই রেওয়ায়েত একই সনদে উদ্ধৃত 
করেছেন। তাতে হযরত আয়েশা রো)-র ভাষা এরূপ ঃ 


সূরা নজম | | ১৮৯ 


نا ول من سال و سول الله صلی اللہ علینذ و سلم عن هذا فقلت یا 
رسول الله ھل را یٹ ر ہک فقا ل لا انما وایٹ جبرا گیل منھبطا ۔ 


হযরত আয়েশা রো) বলেন £ এই আয়াত সম্পর্কে সব্বপ্রথম আমি রসুলুল্লাহ (সা)-কে 
জিজাসা করেছি যে, আপনি আপনার পালনকর্তাঞ্ষে দেখেছেন কি? তিনি বললেন, না, বরং 
আমি জিবরাঈলকে নিচে অবতরণ করতে দেখেছি ।---( ফতহুল-বারী, ৮ম খণ্ড, ৪৯৩ পৃঃ) 


সহীহ্‌ বৃখারীতে শায়বানী বর্ণনা 8 যে, তিনি হযরত যরকে এই আয়াতের 


La سس‎ 1 পলা | (পান্তা ACL AL TOO A re 


فکا ن قاب قو سهن او آد فی فاو حی অর্থ জিজ্ঞাসা করেন ۶ শেঠ তম ও‏ 


তিনি জওয়াবে বললেন ঃ کے‎ আবদুল্লাহ ইবনে মসউদ রো) আমার কাছে বর্ণনা 
করেছেন যে, রসূলুল্লাহ্‌ সো) জিবরাঈলকে ছয়শ বাহবিশিষ্ট দেখেছেন। ইবনে জরীর 


lez ee So IN পাপা کے م‎ 


রে) আবদুল্লাহ্‌ ইবনে মসউদ রো) থেকে ماکذ ب الفواد مارایں‎ আয়াতের 


তফসীর প্রসঙ্গে বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ (সা) জিবরাঈলকে রফরফের পোশাক পরি- 
হিত অবস্থায় দেখেছেন । তাঁর অস্তিত্ব আসমান ও যমীনের মধ্যবী শুন্যমগ্ুলকে ভরে 
রেখেছিল। 

ইবনে কাসীরের বক্তব্য £ ইবনে কাসীর স্বীয় তফসীরে এসব রেওয়ায়েত উদ্ধৃত 
করার পর বলেন £ সূরা নজমের উল্লিখিত আয়াতসমূহে “দেখা” ও “নিকটবর্তী হওয়া” বলে 
জিবরাঈলকে দেখা ও নিকউবতীঁ হওয়া বোঝানো হয়েছে । হযরত আয়েশা, আবদুল্লাহ 
ইবনে মসউদ, আৰ যর গিফারী, আবূ হুরায়রা প্রমুখ সাহাবীর এই উক্তি। তাই ইবনে 
কাসীর আয়াতসমূহের তফসীরে বলেন ঃ 


আয়াতসমূহে উল্লিখিত দেখা ও নিকটবর্তাঁ হওয়ার অর্থ জিবরাঈলকে দেখা ও জিব- 
রাঈলের নিকটবর্তী হওয়া । রসূলুল্লাহ, সো) তাকে প্রথমবার আসল আকৃতিতে দেখেছিলেন 
এবং দ্বিতীয়বার মিণরাজের রাত্রিতে সিদরাতুল-মুন্তাহার নিকটে দেখেছিলেন। প্রথমবারের 
দেখা নবুয়তের সম্পূর্ণ প্রাথমিক যমানায় হয়েছিল। তখন জিবরাঈল সুরা ইকরার 
প্রাথমিক আয়াতসমূহের প্রত্যাদেশ নিয়ে প্রথমবার আগমন করেছিলেন। এরপর ওহীতে 
বিরতি ঘটে, যদ্দরুন রসূলুল্লাহ (সা) নিদারুণ উৎকণ্ঠা ও দুর্ভাবনার মধ্যে দিন অতিবাহিত 
করেন। পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করার ধারণা বারবার তার মনে জাগ্রত হতে থাকে। 
কিন্ত যখনই এরূপ পরিস্থিতির উত্ভব হত, তখনই জিবরাঈল (আ) দুষ্টির অন্তরালে থেকে 
আওয়ায দিতেন $ হে মুহাম্মদ সো)! আপনি আল্লাহ্‌র সত্য নবী, আর আমি জিবরাঈল | 
এই আওয়ায শুনে তার মনের ব্যাকুলতা দৃর হয়ে যেত। যখনই মনে বিরূপ কল্পনা দেখা 
দিত, তখনই জিবরাঈল (আ) অদুশ্যে থেকে এই আওয়াষের মাধ্যমে তাকে সান্ত্বনা দিতেন। 
অবশেষে একদিন জিবরাঈল (আ) মক্কার উন্মুক্ত ময়দানে তাঁর আসল আকুতিতে আত্ম- 
প্রকাশ করলেন । তাঁর ছয়শ বাহু ছিল এবং তিনি গোটা দিগন্তক্ষে ঘিরে রেখেছিলেন । 


১৯০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


এরপর তিনি রসূলুল্লাহ (সা)-র নিকট আসেন এবং তাঁকে ওহী পৌঁছান। তখন রসূলু- 
ল্লাহ (সা)-র ফাছে জিবরাঈলের মাহাত্ম্য এবং আল্লাহ্‌র দরবারে তীর সুউচ্চ মর্যাদার স্বরূপ 
ফুটে উঠে ।---(ইবনে কাসীর) 


সারকথা এই যে, ইমাম ইবনে কাসীরের মতে উল্লিখিত আয়াতসমূহের তফসীর 
তাই, যা উপরে বর্ণনা করা হল। এই প্রথম দেখা এ জগতেই মক্কার দিগন্তে হয়েছিল--কোন 
কোন রেওয়ায়েতে আরও বলা হয়েছে যে, জিবরাঈলকে প্রথমবার আসল আকৃতিতে দেখে 
রসূলুল্লাহ (সা) অক্তান হয়ে পড়েন। অতঃপর জিবরাঈল মানুষের আকুতি ধারণ করে তার 
নিকটে আসেন এবং খুবই নিকটে আসেন । 


LAS Ar مس | ور‎ ae তা 


দ্বিতীয়বার দেখার কথা اخری‎ ৪১) و لل راه‎ আয়াতে ব্যক্ত হয়েছে 


মি'রাধের রাদ্রিতি এই দেখা হয়। উল্লিখিত কারণসমূহের ভিত্তিতে অধিকাংশ তফসীরবিদ 
এই তফসীরকেই গ্রহণ করেছেন । ইবনে কাসীর, কুরতুবী, আবু হাইয়ান, ইমাম রাযী 
প্রমুখ এই তফসীরকেই অগ্রাধিকার দিয়েছেন । তফসীরের সার-সংক্ষেপে মওলানা 
আশরাফ আলী থানভী রে)-ও এই তফসীরই অবলম্বন করেছেন। এর সারমর্ম এই کا‎ 
সূরা নজমের শুরুভাগের আয়াতসমূহে আল্লাহ্‌ তা'আলাকে দেখার কথা আলোচিত হয়নি; 
বরং জিবরাঈলকে দেখার কথা উল্লেখ করা হয়েছে। নবভী মুসলিম শরীফের টীকায় এবং 

হাফেয ইবনে হাজার আসকালানী ফতহুল বারী গ্রস্থেও এই তফসীর অবলম্বন করেছেন । 


IAA FSA. SI ~2 IAL ن‎ ۸ 


শব্দের অর্থ শক্তি । জিবরাঈলের‏ سرن রনির: রে‏ 9 می 


অধিক শক্তি বর্ণনা করার জন্য এটাও তারই বিশেষণ । এতে করে এই ধারণার অবকাশ 
থাকে না যে, ওহী নিয়ে আগমনকারী ফেরেশতার কাজে কোন শয়তান প্রভাব বিস্তার করতে 
পারে। কারণ, জিবরাঈল এতই শক্তিশালী যে, শয়তান তার কাছেও ঘেঁষতে পারে না। 


Ia 


১9 1৮৯৩ এর অর্থ সোজা হয়ে ۱ উদ্দেশ্য এই যে, জিবরাঈলকে যখন প্রথম 


দেখেন, তখন তিনি আকাশ থেকে নিচে অবতরণ করছিলেন। অবতরণের পর তিনি উর্ধ্ব 
দিগন্তে সোজা হয়ে বসে যান। দিগন্তের সাথে “উধর্ব” সংযুক্ত করার রহস্য এই যে, ভূমির 
সাথে মিলিত যে দিগন্ত তা সাধারণত দৃষ্টিগোচর হয় না। তাই জিবরাঈলকে উরধ্্ব দিগন্তে 
দেখানো ۱ 


مرا لا ,5 ৮‏ 1 مر سس رل 


শব্দের অর্থ নিকটবতাঁ হল এবং (5) ১১ শব্দের অর্থ‏ د نیس ثم ل نی فتد لی 


lar AT ATA পাপা তা 2 


ঝুলে গেল। অর্থাৎ ঝুঁকে পড়ে নিকটবর্তী হল। 5১1 51 تاب قوسھں‎ ৬০ ধনুকের 


কাঠ এবং এর বিপরীতে ধনুকের সৃতার মধ্যবর্তী ব্যবধানকে ৮৩ বলা হয়। এই ব্যবধান 


স্রা নজম ১৯১ 


আনুমানিক এক হাত হয়ে থাকে।' کر سن‎ ১৩ দুই ধনুকের মধ্যবর্তী ব্যবধান বলার 
কারণ আরবদের একটি বিশেষ অভ্যাস । দুই ব্যক্তি পরস্পরে শান্তিচুক্তি ও সখ্যতা স্থাপন 
করতে চাইলে এর এক প্রসিদ্ধ ও সুবিদিত আলামত ছিল হাতের উপর হাত মারা। অপর একটি 
আলামত ছিল এই যে, উভয়েই আপন আপন ধনুকের কাঠ নিজের দিকে এবং ধনুকের সূতা 
অপরের দিকে রাখত। এভাবে উভয় ধনুকের সৃতা পরস্পরে মিলিত হয়ে যাওয়াকে সম্প্রীতি 
ও সখ্যতার ঘোষণা মনে করা হত। এ সময় উভয় বাক্তির মাঝখানে দুই ধনুকের “কাবের' 


/ LAA” 
ব্যবধান থেকে যেত অর্থাৎ প্রায় দুই হাত বা এক গজ । এরপর و اد نی‎ 3۳5 7159 5 


করা হয়েছে যে, এই মিলন সাধারণ প্রথাগত মিলনের অনুরূপ ছিল না; বরং এর চাইতেও 
গভীর ছিল। ٠ 

আলোচ্য আয়াতসমূহে জিবরাঈল (আ)-এর অধিকতর নিকটউবতাঁ হওয়ার বিষয়াটি 
বর্ণনা করার কারণ এদিকে ইঙ্গিত করা যে, তিনি যে ওহী পৌছিয়েছেন তা শ্রবণে কোন সন্দেহ 
ও সংশয়ের অবকাশ নেই । এই নৈকট্য ও মিলনের কারণে জিবরাঈল (আ)-কে না চেনা 
এবং শয়তানের হস্তক্ষেপ করার আশংকাও বাতিল হয়ে যায়। 


৩৯21 عبد »ما‎ 1.5 0 এখানে ا و ھی‎ ক্রিয়াপদের কর্তা স্বয়ং 


আল্লাহ তা'আলা এবং ৮ ১৬-এর সর্বনাম দ্বারা তাকেই বোঝানো হয়েছে। অর্থাৎ 
জিবরাঈল (আ)-কে শিক্ষক হিসাবে রসূলুল্লাহ সো)-র সন্নিকটে প্রেরণ করে আল্লাহ্‌ তা“আলা 
তার প্রতি ওহী নাধিল করলেন । 0 


একটি শিক্ষাগত খটকা ও তার জওয়াব £ এখানে বাহ্যত একটি খট্কা দেখা দেয় 
যে, উপরোল্লিখিত আয়াতসমূহে সব সর্বনাম দ্বারা অধিকাংশ তফসীরবিদের মতে জিবরাঈল 


رس 5 | 


(আ)-কে বোঝানো হয়েছে । এমতাবস্থায় শুধু ৪১৫০ ০৯১ আয়াতে 


সর্বনাম দ্বারা আল্লাহকে বোঝানো পূর্বাপর বর্ণনার বিপরীত এবং 7615) نشا‎ { তথা 
সর্বনামসমূহের বিক্ষিপ্ততার কারণ । 


মওলানা সাইয়্যেদ আনওয়ার শাহ কাশ্মীরী (র) এর জওয়াবে বলেন £ এখানে 
পূর্বাপর বর্ণনায় কোন টি নেই এবং সর্বনামসমূহের বিক্ষিপ্ততাও নেই; বরং সত্য এই 


tL بیو س مر 8 لام‎ 3 A 


যে, সূরার শুরুতে ان هو الاو حی بوحی‎ বলে যে বিষয়বস্তুর অবতারণা করা 
হয়েছিল, তারই ধারাবাহিক বর্ণনা এভাবে করা হয়েছে যে, ওহী প্রেরণকারী স্প্টত আল্লাহ 
ব্যতীত কেউ নয়। কিন্তু এই ওহী পৌছানোর ক্ষেত্রে জিবরাঈল (আ) ছিলেন মাধ্যম । 
কয়েকটি আয়াতে এই মাধ্যমের পূর্ণ সত্যায়ন করার পর পুনরায় ৮ ১4৮ وحی الی‎ | 

বলা হয়েছে। সুতরাং এটা প্রথম বাক্যেরই পরিশিম্ট। একে সর্বনামের বিক্ষিপ্ততা বলা 


১৯২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


যায়না । কারণ, ৮৯৮০1 এবং عمد‎ এসবের টা দ্বারা আল্লাহ্‌কে বোঝানো 
A سے سے‎ 


ছাড়া অন্য কোন সম্ভাবনাই যে নেই, এটা স্বতঃসিদ্ধ ৷ مسا او حی‎ অর্থাৎ যা ওহী 


করার ছিল। এখানে মূল প্রতিপাদ্য বিষয়টা অস্পম্ট রেখে এর মাহাক্ম্যের দিকে ইঙ্গিত করা 
হয়েছে। সহীহ্‌ বুখারীর হাদীস থেকে জানা যায় যে, তখন সূরা মুদ্দাসসিরের শুরু 
ভাগের কতিপয় আয়াত ওহী করা হয়েছিল । 


উপরোক্ত আয়াতসমূহ থেকে প্রমাণিত হয় যে, কোরআন বাস্তবিকই সত্য কালাম । 
হাদীসবিদগণ যেমন হাদীসের সনদ রসূলুল্লাহ সো) পর্যন্ত পুরোপুরি বর্ণনা করেন, তেমনি 
এই আঁয়াতসমূহে আল্লাহ্‌ তা'আলা কোরআনের সনদ বর্ণনা করেছেন যে, প্রত্যাদেশকারী 
স্বয়ং আল্লাহ্‌ তাআলা এবং রসূলুল্লাহ, (সা) পর্যন্ত পৌছানোর মাধ্যম হচ্ছেন জিবরাঈল 
(আ)। আয়াতসমূহে জিবরাঈল (আ)-এর উচ্চমর্যাদা ও শক্তিসম্পন্ন হওয়ার যে বর্ণনা 
দেওয়া হয়েছে, তা যেন সনদের মাধ্যমের ন্যায়ানুগ সত্যায়ন। 


| پر سم و‎ AA 


১91 ৩০ ১৪ ০০-915১ শব্দের অর্থ অন্তঃকরণ। উদ্দেশ্য এই‏ مارا ی 


যে, চক্ষ_ যা কিছু দেখেছে, অন্তঃকরণও তা যথাযথ উপলব্ধি করতে কোন ভুল করেনি । এই 
ভুল ও ভ্রুটিকেই আয়াতে ৬৯ 4$ শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে, অর্থাৎ দেখা বস্তুকে উপ- 


سر سا 


লব্ধি করার ব্যাপারে অন্তঃকরণ মিথ্যা বলেনি । ر ی‎ ৩ শব্দের অর্থ যা কিছু দেখেছে। 


কি দেখেছে, কোরআনে তা নিদিষ্ট করে বলা হয়নি। এ ব্যাপারে সাহাবী, তাবেয়ী ও 
তফসীরবিদগণের উক্তি দ্বিবিধ। কারও কারও মতে স্বয়ং আল্লাহ্‌ তা“আলাকে দেখেছে এবং 
কারও কারও মতে জিবরাঈল আ)-কে আসল আকৃতিতে দেখেছে । এই তফসীর অনুযায়ী 


Lr 


১91) শব্দটি আক্ষরিক অর্থে (চর্মচক্ষে দেখার অর্থে ) ব্যবহৃত হয়েছে। কাজেই এখানে 
جیوه‎ দ্বারা দেখার অর্থ নেওয়ার প্রয়োজন নেই। 


আয়াতে অন্তকরণকে উপলব্ধি করার কর্তা করা হয়েছে । অথচ খ্যাতনামা দার্শ- 
নিকদের মতে উপলব্ধি করা বোধশক্তির কাজ । এই প্রশ্নের জওয়াব এই যে, কোরআন 
পাকের অনেক আয়াত দ্বারা জানা যায় যে, উপলব্ধির আসল কেন্দ্র অন্তকরণ। তাই কখনও 


A” 


বোধশক্তিকেও ‘কল্ব’ (অস্তকরণ ) শব্দ দ্বারা ব্যক্ত করে দেওয়া হয়; যেমন 


তা‏ )6 حم و 


১ আয়াতে কল্ব বলে বিবেক ও বোধশক্তি বোঝানো হয়েছে। কোরআন‏ )& قلب 


SH 5 ASIF ATT‏ ړم عر و ص 


পাকের ن بها‎ 58১৪৪ لھم قلو ي لا‎ ইত্যাদি আয়াত এর পক্ষে সাক্ষ্য দেয়। 


সুরা নজম ১৯৩ 


م عر إل رصم و و পান‏ مرس مهم 

অথ‏ نز لة ۱ خری-و لقد واه نز | خری معلد سد رہ المثیٰی 
দ্বিতীয়বারের অবতরণ । এই অবতরণও জিবরাঈল (আ)-কে প্রথম দেখার স্থান‏ 
মন্কার উ্ধ্ব দিগন্ত বলা হয়েছিল, তেমনি দ্বিতীয়বার দেখার স্থান সপ্তম আকাশের ‘সিদরাতুল-‏ 
মুস্তাহা” বলা হয়েছে । বলা বাহুল্য, মি‘রাযের 7۳5755 রস্লুল্লাহ, সো) সপ্তম আকাশে‏ 
গমন করেছিলেন। এতে করে দ্বিতীয়বার দেখার সমগ্নও মোটামুটিভাবে নিদিষ্ট হয়ে যায়।‏ 
অভিধানে “সিদরাহ্‌” শব্দের অর্থ বদরিকা বৃক্ষ । বমুন্তাহা” শব্দের অর্থ শেষ প্রান্ত । সপ্তম‏ 
আকাশে আরশের নীচে এই বদরিকা বৃক্ষ অবস্থিত । মুসলিমের রেওয়ায়েতে একে ষষ্ঠ‏ 
এই বৃক্ষের মূল‏ رگا আকাশে বলা হয়েছে । উভয় রেওয়ায়েতের সমন্বয় এভাবে হতে পারে‏ 
শিকড় ষ্ঠ আকাশে এবং শাখা-প্রশাখা সপ্তম আকাশ পর্যন্ত বিস্তৃত রয়েছে।--( কুরতুবী )‏ 
সাধারণ ফেরেশতাগণের গমনাগমনের এটাই শেষ সীমা । তাই একে 'মুস্তাহা বলা হয়।‏ 
কোন কোন রেওয়ায়েতে আছে, আল্লাহ্‌র বিধানাবলী প্রথমে : সদরাত্ল-মুস্তাহায়” নাযিল‏ 
হয় এবং এখান থেকে সংশ্লিষ্ট ফেরেশতাগণের কাছে সোপর্দ করা হয়। পৃথিবী থেকে‏ 
আকাশগামী আমলনামা ইত্যাদিও ফেরেশতাগণ এখানে পৌছায় এবং এখান থেকে অন্য‏ 
কোন গশ্থায় আল্লাহ্‌ তাআলার দরবারে গেশ করা হয়। মসনদে আহমদে হযরত আবদু-‏ 
ল্লাহ ইবনে মসউদ রো) থেকে একথা বণিত আছে (ইবনে কাসীর)‏ 


۱ ATA IHL ے‎ Oe A 


৪ ১] 8৩ ৬ ১৬০৩ 2৩ শব্দের অর্থ ঠিকানা, বিশ্রামস্থল | জান্নাতে 


বলার কারণ এই যে, এটাই মানুষের আসল ঠিকানা । আদম (আঁ) এখানেই‏ ما و ی 
স্থজিত হন, এখান থেকেই তাঁকে পৃথিবীতে নামানো হয় এবং এখানেই জান্নাতীরা বসবাস‏ 
করবে। |‏ 

জান্নাত ও জাহান্নামের বর্তমান অবস্থান 8 এই আয়াত থেকে আরও জানা যায় যে, 
জান্নাত এখনও বিদ্যমান রয়েছে । অধিকাংশ উম্মতের বিশ্বাস তাই যে, জান্নাত ও জাহান্নাম 
কিয়ামতের পর সৃজিত হবে না। এখনও এগুলো বিদ্যমান রয়েছে । এই আয়াত থেকে 
একথাও জানা গেল যে, জান্নাত সপ্তম আকাশের উপর আরশের নীচে অবস্থিত। সপ্তম 
আকাশ যেন জান্নাতের ভুমি এবং আরশ তার ছাদ। কোরআনের কোন আয়াতে অথবা 
হাদীসের কোন রেওয়ায়েতে জাহান্নামের অবস্থানস্থল পরিষ্কারভাবে বণিত হয়নি । সুরা 


AS ATA ATA 
তুরের আয়াত و البعر السجور‎ থেকে কোন কোন তফসীরবিদ এই তথ্য উদ্ধার 
করেছেন যে, জাহান্নাম সমুদ্রের নিম্নদেশে পৃথিবীর অতল গভীরে অবস্থিত । বর্তমানে তার 


উপর কোন ভারী ও শক্ত আচ্ছাদন রেখে দেওয়া হয়েছে। কিয়ামতের দিন এই আচ্ছাদন 
বিদীর্ণ হয়ে যাবে এবং জাহান্নামের অগ্নি বিস্তৃত হয়ে সমুদ্রকে অগ্নিতে রূপান্তরিত করে দেবে। 


বর্তমান ঘুগে পাশ্চাত্যের অনেক বিশেষ মৃত্তিকা খনন করে ভূগর্ভের অপর প্রান্তে 
سب‎ | 


১৯৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


যাওয়ার প্রচেষ্টা বছরের পর বছর ধরে অব্যাহত রেখেছে। তারা বিপুলায়তন যন্ত্রপাতি এ 
কাজের জন্য আবিক্ষার করেছে । যে দল এ কাজে সর্বাধিক সাফল্য অর্জন করেছে, তারা 
মেশিনের সাহায্যে ভূগর্ভের অভ্যন্তরে ছয় মাইল গভীর পর্যন্ত পৌছতে সক্ষম হয়েছে। এরপর 
শক্ত পাথরের এমন একটা স্তর বাধা হয়ে দাঁড়িয়েছে, যার কারণে তাদের খননকার্য এগুতে 
পারেনি। তারা অন্য জায়গায় খনন আরম্ভ করেছে, কিন্তু এখানেও ছয় মাইলের পর তারা 
শক্ত পাথরের সম্মুখীন হয়েছে। এভাবে একাধিক জায়গায়, পরীক্ষা-নিরীক্ষার পর তারা 
এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ছয় মাইলের পর সমগ্র ভূগর্ভের উপর একটি প্রস্তরাবরণ 
রয়েছে, যাতে কোন মেশিন কাজ করতে সক্ষম নয়। বলা বাহুল্য, পৃথিবীর ব্যাস হাজার হাজার 
মাইল। তন্মধ্যে এই বৈজ্ঞানিক উন্নতির যুগে বিজ্ঞান মাত্র ছয় মাইল পর্যন্ত আরিক্ষার করতে 
সক্ষম হয়েছে। এরপর প্রস্তরাবরণের অস্তিত্ব স্বীকার করে প্রচেষ্টা ত্যাগ করতে হয়েছে। 
এ থেকেও এ বিষয়ের সমর্থন পাওয়া যায় যে, সমগ্র ভূগর্ভকে কোন প্রস্তরাবরণ দ্বারা ঢেকে 
রাখা হয়েছে। যদি কোন সহীহ্‌ রেওয়ায়েত দ্বারা প্রমাণিত হয় যে, জাহান্নাম এই প্রস্তরাবর- 
ণের নীচে অবস্থিত, তবে তা মোটেই অসম্ভব বলে বিবেচিত হবে না। 


ta سے‎ পারা A ৬৪ AAT A 


অর্থাৎ যখন বদরিকা বৃক্ষকে আচ্ছন্ন করে‏ ز یغشی السد رة سا یغتی 


রেখেছিল আচ্ছন্নকারী বস্ত। মুসলিমে হযরত আবদুল্লাহ্‌ ইবনে মসউদ রো) থেকে বণিত 
আছে, তখন বদরিকা ব্ক্ষের উপর স্বর্ননিমিত প্রজাপতি চতুদিক থেকে এসে পতিত হচ্ছিল । 
মনে হয়, আগন্তক মেহমান রাসূলে করীম (সো)-এর সম্মানাথে সেদিন বদরিকা বক্ষকে 
বিশেষভাবে সজ্জিত করা হয়েছিল। 


তা পাশা‏ پر ہے ۔ صا 


থেকে উদ্ভূত । এর অর্থ বক্র হওয়া,‏ زیغ 8× زاغ-عا زاغ البصر و ما طغى 
এর অর্থ সীমালংঘন করা।‏ کچ8 ہی طغیا نی বিপথগামী হওয়া। ৮৪ শব্দটি‏ 
উদ্দেশ্য এই যে, রসূলুল্লাহ, (সা) যা কিছু দেখেছেন, তাতে দুষ্টিবিভ্রম হয়নি। এতে এই‏ 
সন্দেহের জওয়াব দেওয়া হয়েছে যে, মাঝে মাঝে মানুষেরও দুষ্টি বিভ্রম করে; বিশেষ করে‏ 
যখন সে কোন বিস্ময়কর অসাধারণ বস্ত দেখে । এর জওয়াবে কোরআন দু'টি শব্দ ব্যবহার‏ 
করেছে। কেননা, দুই কারণে দৃষ্টিবিদ্রম হতে পারে---এক,. দৃষ্টি দেখার বস্তু থেকে সরে‏ 
গিয়ে অন্যদিকে নিবদ্ধ হয়ে গেলে। ৫€ 1] ৮ বলে এর জওয়াব দেওয়া হয়েছে যে, রসূলের‏ 
দৃষ্টি অন্য বস্তর উপর নয়; বরং যাতিনি দেখতে চেয়েছিলেন, তার উপরই পতিত হয়েছে।‏ 
দুই. দৃষ্টি উদ্দিষ্ট বস্তর উপর পতিত হয়, কিন্তু সাথে সাথে এদিক-সেদিক অন্য বস্তুও দেখতে‏ 
থাকে। এতেও মাঝে মাঝে বিভ্রম হওয়ার আশংকা থাকে। এ ধরনের দৃষ্টিবিভ্রমের জওয়াবে‏ 
৮5০ ৮০৩ বলা হয়েছে।‏ 

যারা উল্লিখিত আয়াতসমূহের তফসীরে জিবরাঈল আ)-কে দেখার কথা বলেন, 
তাদের মতে এই আয়াতেরও অর্থ এই যে, জিবরাঈল (আ)-কে দেখার ব্যাপারে দৃষ্টি ভুল 
করেনি । এই বর্ণনার প্রয়োজন এজন্য দেখা দিয়েছে যে, জিবরাঈল (আ) হলেন ওহীর 


স্রা নজম ۱ ১৯৫ 


মাধ্যম। রসূলুল্লাহ (সো) যদি তাঁকে উত্তমরূপে না দেখেন এবং না চেনেন, তবে ওহী সন্দেহ- 
মুক্ত থাকে না। ٴ‎ 

পক্ষান্তরে হারা উল্লিখিত আঁয়াতসমূহের তফসীরে আল্লাহ্‌ তা'আলাকে দেখার কথা | 
বলেন, তাঁরা এখানেও বলেন যে, আল্লাহ্‌র দীদারে রসূলুল্লাহ্‌ (সা)-র দৃষ্টি কোন ভুল করেনি; 
বরংঠিকঠিক দেখেছে । তবে এই আয়াত চর্মচক্ষে দেখার বিষয়টিকে আরও অধিক ফুটিয়ে 
তুলেছে । 

উপরোক্ত আয়াতসমূহের بد‎ আরও একটি বক্তব্য 8 সুরা নজমের আয়াত- 

সমহে সাহাবী, তাবেয়ী, মুজতাহিদ ইমাম, হাদীসবিদ ও তফসীরবিদগণের বিভিন উক্তি 
ও শিক্ষাগত খট্কা প্রসিদ্ধ ও সুবিদিত। “মুশকিলাতুল-কোরআন' গ্রন্থে মাওলানা আন- 
ওয়ার শাহ্‌ কাশমীরী (র) এসব আয়াতের তফসীর এভাবে করেছেন যে, উপরোক্ত বিভিন্ন রূপ 
উক্তির মধ্যে সমন্বয় সাধিত হয়ে যায় । اقا ی ی شب یت دی‎ 
বিষয় দৃষ্টির সামনে থাকা উচিত ৷ 

এক. রসূলুল্লাহ সো) জিবরাঈল (আ)-কে আসল আকৃতিতে দু'বার দেখেছেন। এই 
উভয়বার দেখার কথা সরা নজমের আয়াতসমূহে বণিত আছে। দ্বিতীয়বার 7 
বিষয়টি আয়াত থেকেই নিদিষ্ট হয়ে যায় যে, এই দেখা সপ্তম আকাশে “সিদরাতুল-মুস্তাহার 
নিকটে হয়েছে । বলা বাহুল্য, মি'রাযের রান্ত্রিতেই রসূলুল্লাহ, (সা) সপ্তম আকাশে গমন 
করেছিলেন । এভাবে দেখার স্থান ও সময়কাল উভয়ই নিদিষ্ট হয়ে যায়। প্রথম দেখার 
স্থান ও সময়কাল আয়াত দ্বারা নিদিষ্ট হয় না। কিন্তু সহীহ্‌ বুখারীতে বণিত জাবের ইবনে 
আবদুল্লাহ্‌ রো)-র নিম্নোক্ত হাদীস থেকে এই দু’টি বিষয় নিদিস্টরূপে জানা যায়। 


قال وهو ید ث عی نثر 3 الو حى فقا ل فی حد پنه ہیں ا نا 
٠آ‏ مشی ০৯৮৯ ৬1‏ صو تا سن السما ء فر فعٹ بصری فا زا الملی الذ ی 
جاء ٹی بضراء جا لس علی کرسی بهن السما ء এ‏ 
فر چعت فقلت ز ملو نی فا نز ل الله تعا لی با آ پھا المد ثر قم فا ند و 
ای قوله و الرجزفا هجرنعمی الوحی و تفا بع - 

রসূলুল্লাহ, (সা) ওহীর বিরতি সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলেন £ একদিন আমি যখন 
পথে চলমান ছিলাম, হঠাৎ আকাশের দিক থেকে একটি আওয়াষ শুনতে পেলাম। আমি 
উপরের দিকে দৃষ্টি তুলতেই দেখি যে, ফেরেশতা হেরা গিরিগুহায় আমার কাছে এসেছিলেন, 


তিনি আকাশ ও পৃথিবীর মাঝখানে ঝুলন্ত একটি কুরসীতে উপবিষ্ট রয়েছেন । এই দৃশ্য 
দেখার পর আমি ভীত হয়ে গৃহে ফিরে এলাম এবং বললাম £ 808 3-72 


করে দাও। তখন আল্লাহ তা'আলা সূরা মুদ্দাসসিরের আয়াত و الر چز فا هچ‎ 


পর্যন্ত নাযিল করলেন এবং এরপর অবিরাম ওহীর আগমন 051155 | 
এই হাদীস থেকে জানা যায় যে, জিবরাঈল (আ)-কে আসল আকুতিতে দেখার প্রথম 


১৯৬ তফসীরে মা"আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


ঘটনা ওহীর বিরতিকালে মক্কায় তখন সংঘটিত হয়, যখন রস্লুল্লাহ্‌ সো) মন্কা শহরে কোথাও 
গমনরত ছিলেন। কাজেই প্রথম ঘটনা মি'রাষের পূর্বে মক্কায় এবং দ্বিতীয় ঘটনা মি‘রাষের 
রাত্রিতে সপ্তম আকাশে ঘটে। ۰ 

দুই. এ বিষয়টিও সর্ববাদীসম্মত যে, সূরা নজমের প্রাথমিক আয়াতসমূহ (কমপক্ষে 


۸ | مه ۱ م ৯৩‏ مق ما ا مم 1৩‏ سرب ॥‏ 1 
وشد رای من ایات وب الکبری چچ ولقد راه نةا خری 


পর্যন্ত) মি'রাষের ঘটনা সম্পর্কে অবতীর্ণ হয়েছে। | 


উপরোক্ত বিষয়সমূহের পরিপ্রেক্ষিতে মওলানা সাইয়্যেদ আনওয়ার শাহ কাশমীরী 
(র) সূরা নজমের প্রাথমিক আযমাতসমূহের তফসীর এভাবে করেছেন £ 


কোরআন পাক সাধারণ রীতি অনুযায়ী সূরা নজমের প্রাথমিক আয়াতসমূহে দু'টি 
ঘটনা উল্লেখ করেছে । এক. জিবরাঈল (আ)-কে আসল আকৃতিতে তখন দেখা, যখন 
রসূলুল্লাহ সো) ওহীর বিরতিকালে মক্কায় কোথাও গমনরত ছিলেন। এটা মি'রাষের পূর্ববর্তী 
ঘটনা । 

দুই, মি"রাষের ঘটনা । এতে জিবরাঈল (আ)-কে আসল আকৃতিতে দ্বিতীয়বার 
দেখার চাইতে আল্লাহ্‌র অত্যাশ্চর্য বস্তসমূহ এবং মহান নিদর্শনাবলী দেখার কথা অধিক 
বিধৃত হয়েছে । এসব নিদর্শনের মধ্যে স্বয়ং আল্লাহ্‌র যিয়ারত ও দীদার অন্তর্ভূক্ত হওয়ার 
সম্ভাবনা আছে । 

রসূলুল্লাহ (সা)-র রিসালত ও তীর ওহীর ব্যাপারে সন্দেহকারীদের জওয়াব দেওয়াই 
সরা নজমের প্রাথমিক আয়াতসমূহের আসল উদ্দেশ্য। নক্ষত্রের কসম খেয়ে আল্লাহ্‌ বলে- 
ছেন ঃঃ রস্লুল্লাহ (সা) উম্মতকে যা কিছু বলেন, এতে কোন ইচ্ছাকৃত ও অনিচ্ছারুত 7 
আশংকা নেই। তিনি নিজের প্ররত্তির তাড়নায় কোন কিছু বলেন নাঃ বরং তার কথা 
সবই আল্লাহ তা'আলার পক্ষ থেকে প্রত্যাদেশ হয়ে থাকে । অতঃপর এই ওহী যেহেতু জিবরা- 
ঈল (আ)-এর মাধ্যমে প্রেরিত হয় তিনি গুরু ও প্রচারক হিসেবে ওহী পৌঁছান, তাই জিবরা- 
ঈল (আ)-এর গুণাবলী ও মাহাত্ম্য কয়েক আয়াতে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ের বিবরণ 
অধিক মাত্রায় বর্ণনা করার কারণ সম্ভবত এই যে, মক্কার কাফিররা ইসরাফীল ও মিকাঈল 
ফেরেশতা সম্পর্কে অবগত ছিল, জিবরাঈল (আ) সম্পর্কে ওয়াকিফহাল ছিল না। মোট কথা, 
জিবরাঈল (আ)-এর গুণাবলী উল্লেখ করার পর পুনরায় আসল বিষয়বস্তু ওহীর কথা বর্ণনা 


: ০? IAT. A { LAL 

করা হয়েছে £ ৮৯9 1 عبد ؛‎ 5) 15৯ ৩ পর্যস্ত এগারটি আয়াতে ওহী 
۱ سس‎ 7 

ও রিসালত সপ্রমাণ করার প্রসঙ্গে জিবরাঈল (আ)-এর গুণাবলী উল্লেখ করা হয়েছে। চিন্তা 


করলে দেখা যায় যে, এসব গুণ জিবরাঈল (আ)-এর জন্যই স্বাভাবিকভাবে প্রযোজ্য । কোন 
কোন তফসীরবিদের অনুরূপ এগুলোকে যদি আল্লাহ্‌, তা'আলার গুণ সাব্যস্ত করা হয়, তবে 


د و مر 3 - شد ید 9৯01‏ ی II আশ্রয্ন নেওয়া ছাড়া গতি নেই । উদাহরণত‏ 
ইত্যাদি বিশেষণকে‏ فکا ن قا ب قو سھں او آد ئی এবং‏ د نی فد لی - 


সুরা নজম ১৯৭ 


আথিক হেরফেরসহ তো আল্লাহ তা'আলার জন্য প্রয়োগ করা যায়; কিন্তু স্বাভাবিকভাবে 
এগুলো জিবরাঈল (আ)-এর জন্যই প্রযোজ্য হতে পারে। তাই আলোচ্য আয়াতসমূহে বণিত 
দেখা, নিকটবর্তী হওয়া ইত্যাদি সব জিবরাঈল (আ)-কে দেখার সাথে সম্পৃক্ত করাই অধিক 
সঙ্গত ও )+0 0 ১১১১, 


ie ee  ح‎  رم‎ শা পার্ট صصح ما‎ 


তবে এরপর দ্বাদশতম আয়াত এ ) ৬ ১15351 ০ ৯৫ ৩ থেকে لقد را ی‎ 
رد ال‎ ৩১ من | پا‎ পর্যন্ত আয়াতসমূহে জিবরাঈল (আ)-কে দ্বিতীয়বার আসল 


আরুতিতে দেখার বিষয় বগিত হলেও তা অন্য নিদর্শনাবলী বর্ণনার দিক দিয়ে প্রাসঙ্গিক । 
এর এসব নিদর্শনের মধ্যে আল্লাহ্‌র দীদার অন্তরভ্ক্ত হওয়ার সম্ভাবনাও উপেক্ষণীয় নয়। 


حر حر می سے 


সমর্থনে সহীহ হাদীস এবং সাহাবী ও তাবেয়ীগণের উক্তি রয়েছে। তাই ৮১৭৮০ 


رفح 5 ما 


আয়াতের তফসীর এই যে, রসূলুল্লাহ্‌ সো) চর্মচক্ষে ঘা দেখেছেন,‏ الوا د ما ری 


তাঁর অন্তঃকরণ তার সত্যায়ন করেছে যে, ঠিকই দেখেছেন । এই সত্যায়নে অন্তঃকরণ কোন 
ভুল করেনি । এখানে “যা কিছু দেখেছেন”-_-এই ব্যাপক ভাষার মধ্যে জিবরাঈল (আ)-কে 
দেখাও শামিল আছে এবং মি‘রাষের রাত্রিতে যা যা দেখেছেন সবই অন্তর্ভূক্ত আছে। তন্মধ্যে 
সর্বাধিক গুরুত্বপূর্নশিষয় হচ্ছে আল্লাহ্র দীদার ও যিয়ারত। পরবর্তী আয়াত দ্বারাও এর 


| ৩ Ie ASD مق س‎ 
সমর্থন হয়। ইরশাদ হয়েছে علی سا یر ی ؛‎ ৬১5) ৬৮৬ 1-এতে কাফির- 
দেরকে বলা হয়েছে, পয়গম্বর যা কিছু দেখেছেন এবং ভবিষ্যতে দেখবেন, তা সন্দেহ ও বিত- 


| ০ তা 


কের বিষয়বস্তু নয়---চাক্ষুষ সত্য । আয়াতে پر ی‎ ১-এর পরিবর্তে ٭٭ ما د را ی‎ 
হয়নি। এতে মি'রাজের রান্িতে অনুষ্ঠিতব্য পরবর্তী দেখার প্রতি ই্জিত রয়েছে এবং পরবর্তী 


তা ۱ |‏ رر مر | و Pr Ad‏ 3 م ا 
১৪)৯ 18১51) ১৪) 5 আয়াতে এর পরিক্ষার বর্ণনা রয়েছে। এই আয়াতেও‏ 
জিবরাঈল (আ)-কে দেখা এবং আল্লাহকে দেখা---এই উভয় দেখা উদ্দেশ্য হতে পারে ।‏ 
জিবরাঈল (আ)-কে দেখার বিষয়টি বর্ণনা সাপেক্ষ নয়। আল্লাহকে দেখার প্রতি এভাবে ইঙ্গিত‏ 
পাওয়া যায় যে, দেখার জন্য নৈকট্য স্বভাবতই জরুরী ! হাদীসে বগিত আছে যে, আল্লাহ্‌‏ 
তা'আলা শেষ রাত্রিতে দুনিয়ার আকাশে অবতরণ করেন।‏ 
-আয়াতের অর্থ এই যে, যখন রসূলুল্লাহ (সা) আল্লাহ্‌র নৈকট্ের স্থান “সিদরাতুল- মুস্তাহার'‏ 
কাছে ছিলেন, তখন দেখেছেন । এতে আল্লাহ্‌র যিয়ারতও উদ্দেশ্য হওয়ার পক্ষে এই হাদীস‏ 
সাক্ষ্য দেয় $‏ 


واتھٹ سد رة المنٹھی فنشیتنی ضا ৯‏ خررت لها ساجد! و هل 5 
الضبا بة فى الظلل من الغا م التی یآتی فیها الله ویتجلی ۔ 


১৯৮ جک‎ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


রসূলুল্লাহ, সো) বলেনঃ আমি “সিদরাতুল মুস্তাহার নিকটে পৌছলে মেঘম্মালার 
ন্যায় এক প্রকার TY আমাকে ঘিরে ফেলল। আমি এর পরিপ্রেক্ষিতে সিজদানত হয়ে গেলাম। 
কোরআন পাকের এক আয়াতে উল্লিখিত আছে যে,কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ্‌ 
তা'আলা এমনিভাবে আত্মপ্রকাশ করবেন। মেঘমালার ছায়ার ন্যায় এক প্রকার বস্ততে আল্লাহ্‌ 
তা'আলা অবতরণ করবেন । : 


کے ہیی نے حر و س প‏ مس | 


এমনিভাবে পরবর্তী আয়াত را زاغ البصر و سا طفی‎ ۵7 অর্থেও উভয় দেখা 


শামিল রয়েছে। এথেকে আরও প্রমাণিত হয় যে, এই দেখা জাগ্রত অবস্থায় চর্মচক্ষে হয়েছে। 
সার কথা এই যে, মি'রিজের বর্ণনা সম্বলিত আয়াতসমূহে দেখা সম্পর্কে যেসব বাক্য ব্যবহৃত 
হয়েছে, সবগুলোতে জিবরাঈল (আ)-কে দেখা ও আল্লাহ্‌ তা'আলাকে দেখা--উভয় অর্থের 
সম্ভাবনা রয়েছে। কেউ কেউ এসব আয়াতের তফসীরে আল্লাহকে দেখার কথা বলেছেন 
এবং কোরআনের ভাষায় এরূপ অর্থ গ্রহণ করার অবকাশ রয়েছে। 

আল্লাহ্‌র দীদারঃ সকল সাহাবী, তাবেয়ী এবং অধিকাংশ আলিম এ বিষয়ে একমত 
যে, পরকালে জান্নাতীগণ তথা সবশ্রেণীর মুর্মমিনগণ আল্লাহ্‌ তা'আলার দীদার লাভ করবেন। 
সহীহ্‌ হাদীসসমূহ এর পক্ষে সাক্ষ্য দেয়। এ থেকে বোঝা যায় যে, আল্লাহ্‌র দীদার কোন 


অসম্ভব ও অকল্পনীয় ব্যাপার নয় । তবে দুনিয়াতে এই দীদারকে সহ্য করার মত শক্তি 
মানুষের দৃষ্টিতে নেই। তাই দুনিয়াতে কেউ এই দীদার লাভ করতে পারে না। পরকালের 


GA 24 FRR را و سے‎ ও পা سر‎ ۱ ANT NTT 


ব্যাপারে খোদ কোরআন বলে £ حل یل‎ ১5৮ | ৮51০4 غطاء ی‎ 35 05 


__ অর্থাৎ পরকালে মানুষের দৃষ্টি সুতীক্ষু ও শক্তিশালী করে দেওয়া হবে এবং যবনিকা 
সরিয়ে নেওয়া হবে। ইমাম মালিক রে) বলেনঃ দুনিয়াতে কোন মানুষ আল্লাহকে দেখতে 
পারে না। কেননা, মানুষের দৃষ্টি ধবংসশীল এবং আল্লাহ্‌ তা“আলা অক্ষয়। পরকালে 
যখন মানুষকে অক্ষয় দৃষ্টি দান করা হবে, তখন আল্লাহ্‌র দীদারে কোন প্রতিবন্ধকতা 
থাকবে না। কাযী আয়া রে) থেকেও প্রায় এমনি ধরনের বিষয়বস্তু বণিত আছে এবং 
সহীহ্‌ মুসলিমের এক হাদীসে একথা প্রায় পরিক্ষার করেই বলা হয়েছে । হাদীসের ভাষা 


(৮৪112 19এ থেকে এ বিষয়ের সম্ভাবনাও‏ لی ٹر وا ر ہکم حتی تموتوا: ۲۶و 


বোঝা যায় যে, দুনিয়াতেও কোন সময় রস্লুল্লাহ্‌ (সা)-র দৃষ্টিতে বিশেষভাবে সেই শক্তি 
দান করা যেতে পারে, যদ্দ্বারা তিনি আল্লাহ্‌ তা“আলার দীদার লাভ করতে সক্ষম ۱ 
কিন্তু মি‘রাজের রাত্রিতে যখন সপ্ত আকাশ, জান্নাত, জাহান্নাম ও আল্লাহ্‌র বিশেষ নিদর্শনাবলী 
অবলোকন করার জন্যই তিনি স্বতন্ত্রভাবে আমন্ত্রিত হয়েছিলেন, তখন আল্লাহ্‌ তা'আলার 
দীদারের ব্যাপারটি দুনিয়ার সাধারণ বিধি থেকেও ব্যতিক্রম ছিল। কারণ, তখন তিনি দুনি- 
যাতে ছিলেন না। সম্ভাবনা প্রমাণিত হওয়ার পর প্রশ্ন থেকে যায় যে, দীদার বাস্তবে হয়েছে 
কিনা। এ ব্যাপারে হাদীসের রেওয়ায়েত বিভিন্ন রূপ এবং কোরআনের আয়াত সম্ভাবনা 
ও অবকাশ যুক্ত। এ কারণেই এ বিষয়ে সাহাবী, তাবেয়ী ও মুজতাহিদ ইমামগণের পূর্বাপর 


সূরা নজম ১৯৯ 


মতভেদ চলে আসছে। ইবনে কাসীর এসব আয়াতের তফসীরে বলেন £ হযরত আবদু- 
ল্লাহ্‌ ইবনে আব্বাস রো)-এর মতে রস্লুল্লাহ সো) আল্লাহ্‌ তা“আলার দীদার লাভ করেছেন । 
কিন্তু সাহাবী ও তাবেয়ীগণের একটি বিরাট দল এ ব্যাপারে ভিন্নমত পোষণ করেন। ইবনে 
কাসীর অতঃপর উভয় দলের প্রমাণাদি বর্ণনা করেছেন । 


হাফেয ইবনে হাজার আসকালানী রে) ফতহুল-বারী গ্রন্থে সাহাবী ও তাবেয়ীগণের 
এই মতবিরোধ উল্লেখ করার পর কিছু উক্তি এমনও উদ্ধৃত করেছেন, যদ্দ্বারা উপরোক্ত বিরো- 
ধের নিষ্পত্তি হতে পারে। তিনি আরও বলেছেনঃ কুরতুবীর মতে এ ব্যাপারে কোন ফয়সালা 
না করা এবং নিশ্চুপ থাকাই শ্রেয় । কেননা, এ বিষয়টির সঙ্গে কোন ‘আমল’ জড়িত নয়; 
বরং এটা বিশ্বাসগত প্রশ্ন । এতে অকাট্য প্রমাণাদির অনুপস্থিতিতে কোন সিদ্ধান্তে পৌছা 
সম্ভবপর নয়। কোন বিষয় অকাট্যরূপে না জানা পর্যন্ত সে সম্পর্কে নিশ্দুপ থাক্কাই বিধান । 
আমার মতে এটাই নিরাপদ ও সাবধানতার পথ। তাই এ প্রশ্নের বিজি যুক্তি-প্রমাণ 
উল্লেখ করা হলো না। 


الم و 4 


casi Hb sts le ১৫৮৯‏ 7 اکر 
ای 851% ৫০, ০৮৪‏ اناو 
ও‏ 555 اتر انه باون ساط رن 


সুপ 


৪১০‏ کک چٹ ° و ১৫‏ ق اهم فن 
(3১1৩১ ৮৪‏ م 8832 85১ 4 As‏ 
سح 
৩%৮$ ৪4১১‏ ماي ف البو 5৫৮৬৪ ৬৮ এ‏ 


2 e ا‎ 28 56 ৩5৬5১ 






41 





EO 
Vode LLB HINO BDLOLLY 
سو 6ص2 کی نوم‎ রা جا رو کم کے وی‎ 
7 w |e wie ৫255৫ ۱ 
1 وت مل‎ 


ٰ 6৬৪৬০ 8 


(১৯) ی ی‎ PHU সম্পর্কে, ২০) এবং তৃতীয় আরেকটি 
মানাত সম্পর্কে ? (২১) পুত্র সন্তান কি তোমাদের জন্য এবং কন্যা সন্তান আল্লাহ্‌র জন্য £ 


২০০ ۱ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


(২২) এমতাবস্থায় এটা তো হবে খুবই অসংগত বল্টন। (২৩) এগুলো কতগুলো নাম বৈ নয়, 
যা তোমরা এবং তোমাদের পূব-পুরুষেরা রেখেছে । এর সমর্থনে আল্লাহ্‌ কোন দলীল নাযিল 
করেন নি। তারা অনুমান এবং প্ররতিরই অনুসরণ করে। অথচ তাদের কাছে তাদের 
পালনকতার পক্ষ থেকে পথনিরেশ এসেছে । (২৪) মানুষ যা চায়, তা-ই কি পায়? (২৫) 
অতএব, পরবর্তাঁ ও পূর্ববতী সব মজলই আল্লাহ্‌র হাতে । (২৬) আকাশে অনেক ফেরেশতা 
রয়েছে। তাদের কোন সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ আল্লাহ যার জন্য ইচ্ছা ও যাকে 
পছন্দ করেন, অনুমতি না দেন। (২৭) যারা পরকালে বিশ্বাস করে না, তারাই ফেরেশতা- 
দেরকে নারীবাচক নাম দিয়ে থাকে । (২৮) অথচ এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই। 
তারা কেবল অনুমানের উপর চলে। অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয়। 





তফসীরের সার-সংক্ষেপ 


(মুশরিকগণ! প্রমাণিত হয়ে গেল যে, রসূল ওহীর অনুসরণে কথাবার্তা বলেন এবং 
তিনি এই ওহীর আলোকে তওহীদের নির্দেশ দেন, যা যুক্তি প্রমাণেও সিদ্ধ। কিন্তু তোমরা 
এর পরও প্রতিমা পূজা কর। এখন জিজ্ঞাস্য এই যে ) তোমরা (কখনও এসব প্রতিমা উদাহ- 
রণত ) লাত ও ওয্যা এবং তৃতীয় আরেক মানাত সম্বন্ধে ভেবে দেখেছ কি £ (যাতে তোমরা 
জানতে পারতে যে, তারা পূজার যোগ্য কিনা £ তওহীদ সম্পর্কে আরেকটি প্রণিধানযোগ্য 
বিষয় এই যে, তোমরা ফেরেশতাকুলকে আল্লাহ্‌র কন্যা সাব্যস্ত করে উপাস্য বলে থাক । 
জিজ্ঞাস্য এই যে, ) পুন্ত্ সন্তান কি তোমাদের জন্য এবং কন্যা সন্তান আল্লাহ্‌র জন্য ? ( অর্থাৎ 
যে কন্যাদেরকে তোমরা লঙ্জা ও দ্বণাযোগ্য মনে কর, তাদেরকে আল্লাহ্‌র সাথে সম্বন্ধযুক্ত 
কর)। এটা তো খুবই অসংগত বন্টন। (ভাল জিনিস তোমাদের ভাগে এবং মন্দ জিনিস 
আল্লাহ্‌র ভাগে! এটা প্রচলিত রীতি অনুযায়ী বলা হয়েছে। নতুবা আল্লাহ্‌র জন্য পুত্র সন্তান 
সাব্যস্ত করাও অসংগত )। এগুলো কতগুলো নাম বৈ নয়, . (অর্থাৎ উপাস্যরূপে এগুলোর 
কোন বাস্তব অস্তিত্ব নেই। বরং নামই সার) যা তোমরা এবং তোমাদের পর্ব-পূরুষেরা রেখেছে। 
এদের (উপাস্য হওয়ার ) সমর্থনে আল্লাহ্‌ কোন (যুক্তিগত ও ইতিহাসগত ) দলীল প্রেরণ 
করেননি; (বরং) তারা (উপাস্য হওয়ার এই বিশ্বাসে ) কেবল অনুমান ও প্রবৃত্তির অনুসরণ 
করে (যে প্ররৃতি অনুমান থেকে উদ্ভূত হয়)। অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ 
থেকে (সত্যভাষী ও ওহীর অনুসারী রসূলের মাধ্যমে বাস্তব বিষয়ের) পথনির্দেশ এসে গেছে। 
(অর্থাৎ তাদের দাবীর সমর্থনে তো কোন দলীল নেই, কিন্তু রসুলের মাধ্যমে দলীল শুনেও 
তা মানেনা। আল্লাহ্‌, ব্যতীত অপরের উপাস্য হওয়ার সম্ভাবনা বাতিল প্রসঙ্গে এই আলো- 
চনা হল। অতঃপর বলা হচ্ছে যে, তোমরা প্রতিমাদেরকে এই উদ্দেশ্যে উপাস্য মনে কর ঘে, 
তারা আল্লাহ্‌র কাছে তোমাদের পক্ষে সুপারিশ করবে । এই উদ্দেশ্যও নিরেট ধোকা ও 
বাতিল। চিন্তা কর) মানুষ যা চায়, তাই কি পায়£ না। কেননা, প্রত্যেক আশা আল্লাহ্‌র 
হাতে --পরকালেরও এবং ইহকালেরও। (সুতরাং তিনি যে আশাকে ইচ্ছা পূর্ণ করবেন। 
কোরআনের আয়াতে বলে দেওয়া হয়েছে যে, আল্লাহ্‌ তাআলা কাফিরদের এই বাতিল আশা 
পূর্ণ করতে চাইবেন না। কাজেই প্রতিমারা দুনিয়াতে কাফিরদের অভাব-অনউনের ব্যাপারে 


সূরা নজম ২০১ 


সুপারিশ করবে না এবং পরকালে আযাব থেকে মুক্তির ব্যাপারেও সুপারিশ করবে না। 
_ তাইনিশ্চিতরূপেই তাদের আশা পূর্ণ হবে না। বেচারী প্রতিমা কি সুপারিশ করবে, তাদের 
মধ্যে তো সুপারিশের যোগ্যতাই নেই। যারা এই দরবারে সুপারিশ করার যোগ্য, আল্লাহ্‌র 
অনুমতি ছাড়া তাদের সুপারিশও কার্যকর হবে না। সেমতে ) আকাশে অনেক ফেরেশতা 
রয়েছে, (এতে বোধ হয় উচ্চমর্যাদার প্রতি ইঙ্গিত করা হয়েছেঃ কিন্তু এই উচ্চমর্ধাদা 
সত্ত্বেও) তাদের কোন সুপারিশ ফলপ্রসূ. হয় না (বরং সুপারিশই করতে পারে না,) কিন্তু 
যখন আল্লাহ্‌ যার জন্য ইচ্ছা অনুমতি দেন এবং যার জন্য (সুপারিশ) পছন্দ করেন। 
(মানুষ চাপে গড়ে এবং উপযোগিতাবশত পছন্দ ছাড়াও অনুমতি দেয়; কিন্তু আল্লাহ্‌র 
AA 
ব্যাপারে এরূপ কোন সম্তাবনা নেই। তাই رورض‎ | ag RIE | WT: PF TT 8 
যে, ফেরেশতাগণকে আল্লাহ্‌র সন্তান সাব্যস্ত করা কুফর। সেমতে ) যারা পরকালে বিশ্বাস 
করে না (এবং এ কারণে কাফির) তারাই ফেরেশতাগণকে (আল্লাহ্‌র কন্যা তথা) নারী- 
বাচক নাম দিয়ে থাকে। (তাদেরকে কাফির আখ্যায়িত করার ক্ষেত্রে কেবলমাত্র ‘পরকালের 
অবিশ্বাস’ উল্লেখ করার কারণ সম্ভবত এ দিকে ইঙ্গিত করা যে, এসব পথস্রল্টতা পরকালের 
প্রতি উদাসীনতা থেকেই উদ্ভৃত। নতুবা পরকালে বিশ্বাসী ব্যক্তি স্বীয় মুক্তির ব্যাপারে 
অবশ্যই চিন্তা করে। ফেরেশতাগণকে আল্লাহ্‌র সাথে শরীক করা যখন কুফর হল, তখন 
প্রতিমাদেরকে শরীক সাব্যস্ত করা যে কুফর তা আরও উত্তমরূপে প্রমাণিত হয়। তাই এ 
বিষয়টি বর্ণনা করা হয়নি। অতঃপর বর্ণনা করা হচ্ছে যে, ফেরেশতাগণকে আল্লাহ্‌র কন্যা 
সাব্যস্ত করা বাতিল) অথচ এ বিষয়ে তাদের কাছে কোন প্রমাণ নেই। তারা কেবল ভিত্তিহীন 
ধারণার উপর চলে । নিশ্চয় সত্যের ব্যাপারে (অর্থাৎ সত্য প্রমাণে ) ভিত্তিহীন ধারণা 
মোটেও ফলপ্রসূ নয়। 


আন্ষঙ্গিক জাতব্য বিষয় 


পূর্ববর্তী আয়াতসমূহে রসূলুল্লাহ সো)-র নবুয্পত, রিসালত ও তার ওহী সংরক্ষিত 
হওয়ার প্রমাণাদি বিস্তারিতরূপে বণিত হয়েছে । এর বিপরীতে আলোচ্য আয়াতসমূহে 
মুশরিকদের নিন্দা করা হয়েছে যে, তারা কোন দলীল ব্তিরেকেই বিভিন প্রতিমাকে উপাস্য 
ও কার্যনির্বাহী সাব্যস্ত করে রয়েছে এবং ফেরেশতাকুলকে আল্লাহ্‌র কন্যা আখ্যায়িত 
করেছে। কোন কোন রেওয়ায়েতে আছে যে, তারা প্রতিমাদেরকেও আল্লাহ্‌র কন্যা বলত। 


আরবের মুশরিকরা অসংখ্য প্রতিমার পূজা করত। তন্মধ্যে তিনটি প্রতিমা ছিল 
সম্মধিক প্রসিদ্ধ । আরবের বড় বড় গোত্র এগুলোর ইবাদতে আত্মনিয়োগ করেছিল । 
প্রতিমান্্রয়ের নাম ছিল লাত, ওয্যা ও মানাত। লাত তায়েফের অধিবাসী সকীফ গোত্রের, 
ওষ্যা কোরায়েশ গোত্রের এবং মানাত বনী হেলালের প্রতিমা ছিল। এসব প্রতিমার অবস্থান 
স্থলে মুশরিকরা বড় বড় জাঁকজমকপূর্ণ গৃহ নির্মাণ করে রেখেছিল। এসব গৃহকে কা বার 
অনুরূপ মর্ধাদা দান করা হত। মক্কা বিজয়ের পর রসূলুল্লাহ (সা) এসব গৃহ ভূমিসাৎ করে 
দেন ।---€( কুরতুবী ) 

২৬... 


২০২ তফসীরে মা'আরেফুল-কোরআন । অষ্টম খণ্ড 


A‏ ۱ 2۶۸ ۸ ا 


থেকে উদ্ধৃত। এর অর্থ জুলুম করা,‏ فضوز শব্দটি‏ ضیز ی قسمة ضیز ی 


অধিকার খর্ব করা। এ কারণেই হযরত ইবনে আব্বাস রো) میز ی‎ &০৯ এর অর্থ 
করেছেন নিপীড়ন'মূলক বন্টন। 


Gar এপান পা A ATI BSH 
ধারণার বিভিন্ন প্রকার ও বিধান £ ৬০ م | لحن‎ 5০80 55)1 91 


আরবী ভাষায় (5 শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। এক. অম্লক ও ভিত্তিহীন কল্পনা। 


আয়াতে এই অর্থই বোঝানো হয়েছে । এটাই মুশরিকদের প্রতিমা পূজার কারণ ছিল। দুই. 
এমন ধারণা যা দুঢ় বিশ্বাসের বিপরীতে আসে । “একীন' তথা দৃঢ়ৃবিশ্বাস সেই বাস্তবসম্মত 
অকাট্য জ্ঞানকে বলা হয়, যাতে কোন সন্দেহ ও সংশয়ের অবকাশ নেই; যেমন কোরআন 
পাক অথবা হাদীসে-মুতাওয়াতির থেকে অজিত জান। এর বিপরীতে ‘যন’ তথা ধারণা 
সেই জ্ঞানকে বলা হয়, যা ভিত্তিহীন কল্পনা তো নয়ঃ বরং দলীলের ভিত্তিতে প্রতিষ্ঠিত। 
তবে এই দলীল অকাট্য নয়, যাতে অন্য কোন সম্ভাবনাই না থাকে; যেমন সাধারণ হাদীস 
দ্বারা প্রমাণিত বিধি-বিধান। প্রথম প্রকারকে ‘একিনিয়্যাত’ তথা দৃঢ় বিশ্রাসপ্রস্ত বিধানা- 
বলী এবং দ্বিতীয় প্রকারকে ‘যন্নীয়্যাত’ তথা ধারণাপ্রসূত বিধানাবলী বলা হয়ে থাকে। 
এই প্রকার ধারণা শরীয়তে ধর্তব্য। এর পক্ষে কোরআন ও হাদীসে সাক্ষ্য-প্রমাণ বিদ্যমান 
রয়েছে। এই ধারণাপ্রসৃত বিধান অনুযায়ী আমল করা ওয়াজিব-_-এ বিষয়ে সবাই একমত। 
আলোচ্য আয়াতে যে ধারণাকে নাকচ করা হয়েছে, তার অর্থ অমূলক ও ভিস্তিহীন ۰۱ھ‎ 
তাই কোন খটকা নেই। 


রা 
৯০৪৫৩ ی و‎ oe le اك ملهو اللو دن رك‎ 
الا رض‎ ۵ (৬৮১ $৬ ںی‎ 
3 لی کا لین اساروا ما اوا وزی الین خسنا وا لحس نی‎ 
| ہے ربك وام‎ 7 1 
ایس ات‎ টিতে فلا‎ Ea 





সূরা নজম ہک‎ ২০৩ 


(২৯) অতএব, ঘে আমার স্মরণে বিমুখ এবং কেবল পাথিব জীবনই কামনা করে 
তার তরফ থেকে আপনি মুখ ফিরিয়ে নিন। (৩০) তাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই । 
নিশ্চয় আপনার পালনকর্তা ভাল জানেন, কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই 
ভাল জানেন কে সুপথপ্রাপত হয়েছে।: (৩১) নভোমণ্ডল ও ভূমণগুলে যা কিছু আছে, সবই 
আল্লাহ্র, যাতে তিনি মন্দ কম্মীদেরকে তাদের কর্মের প্রতিফল দেন এবং সৎকৰ্মীদেরকে 
দেন ভাল ফল, (৩২) যারা বড় বড় গোনাহ ও অশ্লীল কার্য থেকে বেঁচে থাকে ছোটখাট 
অপরাধ করলেও নিশ্চয় আপনার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্ৃত। তিনি তোমাদের সম্পর্কে 
ভাল জানেন, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ম্বৃত্তিকা থেকে এবং যখন তোমরা 
মাতৃগর্ভে কচি শিশু ছিলে । অতএব, তোমরা আত্মপ্রশংসা করো না। তিনি ভাল জানেন 
কে 0 2 





তফসীরের সার-সংক্ষে প 


| برد‎ 3 uA under 


O A 
( ی ال ای‎ ৬ آن ی یتبعو‎ এবং چاء هم من و بهم آلهد ی‎ 5 


থেকে জানা গেল ,وی‎ মুশরিকরা হঠকারী ۱ কোরআন ও হিদায়ত নাধিল হওয়া সত্বেও তারা 
অনুমান ও প্রবৃত্তির অনুসরণ করে। হঠকারীর কাছ থেকে সত্য গ্রহণের আশা করা যায় 
না অতএব ) যে আমার স্মরণে বিমুখ এবং কেবল পাথিব জীবনই কামনা করে, আপনি 
তার তরফ থেকে মুখ ফিরিয়ে 7 । (কেবল পাথিব জীবন কামনা করে বলেই পরকালে 


e AS AMS তা 


বিশ্বাস করে না, যা ৪3৯ پا‎ ৩৮ لا بو‎ থেকে উপরে জানা গেছে)। তাদের 


জ্ঞানের পরিধি এ পর্যস্তই (অর্থাৎ গাথিব জীবন. পর্যস্তই। অতএব, তাদের ব্যাপারে চিন্তা 
করবেন না। তাদেরকে আল্লাহ্‌র কাছে সোপর্দ করুন)। আপনার পালনকর্তা ভাল জানেন 
رو جب ی‎ থেকে বিচ্যুত এবং তিনিই ভাল জানেন কে সুপথগ্রাপ্ত। (এ থেকে তীর জ্ঞান 
প্রমাণিত হয়েছে। এখন কুদরত সপ্রমাণ করা হচ্ছে 8) নভোমণ্ডল ও ভূমগুলে যা কিছু 
আছে, সবই আল্লাহ্র। (যখন জ্ঞান ও কুদরতে আল্লাহ্‌ কামিল এবং তাঁর আইন ও বিধানা- 
বলী পালনের দিক দিয়ে মানুষ দুই প্রকার-পথন্তরষ্ট ও সুপথপ্রাপ্ত, তখন) পরিণাম এই 
جح‎ তিনি মন্দ কর্মীদেরকে তাদের (মন্দ) কর্মের বিনিময়ে (বিশেষ ধরনের) প্রতিফল দেবেন 
এবং সৎকর্মীদেরকে তাদের সৎ কর্মের বিনিময়ে (বিশেষ ধরনের ) প্রতিফল দেবেন। 
(কাজেই তাদের ব্যাপার তাঁরই কাছে সোপর্দ করুন। অতঃপর সৎকর্মীদের পরিচয় দান 
করা হচ্ছে 8) যারা বড় বড় গোনাহ্‌ এবং (বিশেষ করে ) অশ্লীল কার্য থেকে বেঁচে থাকে, 
ছোটখাট গোনাহ্‌ করলেও (এখানে যে সৎ কর্ম বর্ণনা করা হচ্ছে, তা ছোটখাট গোনাহ্‌ 
দ্বারা ন্ূটিযুক্ত হয় না। আয়াতে উল্লিখিত ব্যতিক্রমের অর্থ এই যে, আয়াতে ষে সৎকর্মী- 
দের প্রশংসা করা হয়েছে এবং আল্লাহ্‌র প্রিয়পান্ত্র হওয়ার কথা বলা হয়েছে, তাদের তালিকা- 
ভুক্ত হওয়ার জন্য বড় বড় গোনাহ থেকে বেঁচে থাকা তো শর্ত, কিন্তু মাঝে মাঝে ছোটখাট 
গোনাহ্‌ হয়ে যাওয়া এর পরিপন্থী নয়। তবে ছোটখাট গোনাহ্‌ও কচিৎ হয়ে যাওয়া শর্ত 


২০৪ . _ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


-_-অভ্যাস না হওয়া চাই এবং বারবার না করা চাই। বারবার করলে ছোটখাট গোনাহও বড় 
গোনাহ হয়ে যায়। ব্যতিক্রমের অর্থ এরূপ নয় যে, ছোটখাট গোনাহ্‌ করার অনুমতি আছে। 
বড় বড় গোনাহ থেকে বেচে থাকার যে শর্ত রয়েছে, এর অর্থ এরূপ নয় যে, বড় বড় গোনাহ 
থেকে বেঁচে থাকার উপর সৎকমীদের সকর্মের উত্তম প্রতিদান পাওয়া নির্ভরশীল । কেননা, 
যে বড় বড় গোনাহ্‌ করে, সেও কোন সৎ কর্ম করলে তার প্রতিদান পাবে। আল্লাহ্‌ বলেন £ 


6৮০ %% سس‎ Ge رح‎ ۸ 4A A صت‎ 


৪১৩ ০৩১০০ ০০৯ ০০১ সুতরাং এই শর্ত প্রতিদান দেওয়ার দিক‏ خهرا یرہ 


দিয়ে নয়ঃ বরং তাকে সৎকর্মী ও আল্লাহ্‌র প্রিয়পান্ত্র উপাধি দান করার দিক দিয়ে। উপরে 
মন্দ কমীদেরকে শস্তিদানের কথা বলা হয়েছে। এ থেকে গোনাহ্গারদেরকে নিরাশ করার 
ধারণা সৃষ্টি হতে পারে । এর ফলে তারা ঈমান ও তওবা করার সাহস হারিয়ে ফেলবে ৷ 
এছাড়া সকমীদেরকে উত্তম প্রতিদান দেওয়ার ওয়াদার কারণে তাদের আত্মস্তরিতায় লিপ্ত 
হওয়ার ধারণাও আশংকা রয়েছে । তাই পরবর্তী আয়াতে উভয় প্রক্কার ধারণা খণ্ডন 
করে বলা হয়েছে ঃ নিশ্চয় আপনার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত। অতএব, যারা গোনাহ্‌- 
গার তারা যেন ক্ষতিপূরণের ব্যাপারে সাহস হারিয়ে নাফেলে। তিনি ইচ্ছা করলে কুফর 
ও শিরক ব্যতীত সব গোনাহ কৃপাবশতই মাফ করে দেন। অতএব, ক্ষতিপূরণ করলে কেন 
মাফ করবেন না। এমনিভাবে সৎকমাঁরা যেন আত্মন্তরী না হয়ে উঠে। কেননা, মাঝে 
মাঝে সৎ কর্মে অপ্রকাশ্য ভ্রটি মিলিত হয়ে যায়। ফলে সৎ কর্ম গ্রহণযোগ্য থাকে না। 
- কর্ম যখন গ্রহণীয় হবে না, তখন সৎকর্মী আল্লাহ্‌র প্রিয়পান্র হবে না। এটা আশ্চর্ষের 

বিষয় নয় যে, তোমাদের কোন অবস্থা তোমরা নিজে জানবে না এবং আল্লাহ্‌ তা'আলা জান- 
বেন। শুরু থেকেই এরপ হয়ে আসছে। সেমতে) তিনি তোমাদের সম্পর্কে (ও তোমাদের 
অবস্থা সম্পর্কে তখন থেকে) ভাল জানেন, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা 
থেকে অর্থাৎ তোমাদের পিতা আদম (আ)-কে তার মাধ্যমে তোমরাও মৃত্তিকা থেকে সৃজিত 
হয়েছ এবং যখন তোমরা মাত্গর্ভে কচি শিশু ছিলে। (এই উভয় অবস্থায় তোমরা নিজেদের 
সম্পর্কে কিছুই জানতে না; কিন্তু আমি জানতাম। এমনিভাবে এখনও তোমাদের নিজে-. 
দের ব্যাপারে অনবহিত হওয়া এবং আমার অবহিত ও ওয়াকিফহাল হওয়া কোন আশ্চর্যের 
বিষয় নয় )। অতএব, তোমরা আত্মপ্রশংসা করো না। (কেননা ) তিনি ভাল জানেন কে 
তাকওয়া অবলস্বনকারী ! (অর্থাৎ তিনি জানেন যে, অমুক তাকওয়া অবলম্বনকারী নয়, 
যদিও দৃশ্যত উভয়েই তাকওয়া অবলম্বন করে )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
হি ও কা পা ر و ت زق ےہ س ص لل‎ 


فا عرض عمن تو لی من ذ رتا وم یرد ال الحیوۃ الد ٹا توف 


A 1 পে এ এত্ত তা 
| من‎ (৮৪4০ অর্থাৎ যারা আমার ্মরণে বিমুখ এবং একমান্ পাথিব 0 


سو مس 


সূরা নজম ২০৫ 


কামনা করে, আপনি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিন। তাদের জ্ঞানের দৌড় পাথিব 
জীবন পর্যস্তই। | 

| কোরআন পাক পরকাল ও কিয়ামতে অবিশ্বাসীদের এই অবস্থা বর্ণনা করেছে । 
পরিতাপের বিষয় ইংরেজী শিক্ষা এবং পাথিব লোভ-লালসা আজকাল মুসলমানদের অবস্থা 
তাই করে দিয়েছে। আজকাল আমাদের সকল জ্ঞান-গরিমা ও শিক্ষাগত উন্নতির প্রচেষ্টা 
কেবল অর্থনীতিকেই কেন্দ্র করে পরিচালিত হচ্ছে । ভুলেও আমরা পরকালীন বিষয়াদির 
প্রতি লক্ষ্য করি না। আমরা রসূলে পাক সো)-এর নাম উচ্চারণ করি এবং তাঁর সুপারিশ 
আশা করি; কিন্তু আমাদের অবস্থা এই যে, আল্লাহ্‌ তা'আলা তার রসূলকে এহেন অবস্থা" 
সম্পন্নদের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আদেশ দেন। নাউযুবিল্লাহি মিনহা। 


এই আয়াতে আল্লাহ্‌‏ 91 لذ یی بجتلبون کیا کرالاثم و الفواحش الا الا الم 


তা'আলার নির্দেশ পালনকারী সৎকর্মীদের প্রশংসাসূচক আলোচনা করে তাদের পরিচয় 
এই বর্ণনা করা হয়েছে ষে, তারা সাধারণভাবে কবীরা তথা বড় বড় গোনাহ্‌ থেকে এবং 


বিশেষভাবে নির্লজ্জ কাজকর্ম থেকে দূরে থাকে । এতে ৮৮ শব্দের মাধ্যমে ব্যতিক্রম 


প্রকাশ করা হয়েছে । এই ব্যতিক্রমের সারমর্ম উপরে তফসীরের সার-সংক্ষেপে লিখিত 
হয়েছে যে, ছোটখাট গোনাহে লিপ্ত হওয়া তাদেরকে সৎকর্মীর উপাধি থেকে বঞ্চিত করে না। 


۱ سر سرک 
শব্দের তফসীর প্রসঙ্গে সাহাবী ও তাবেয়ীগণের কাছ থেকে দু'রকম উক্তি‏ لمم 


বণিত আছে । এক. এর অর্থ সগীরা অর্থাৎ ছোটখাট গোনাহ্‌। সূরা নিসার আয়াতে একে 
AU سدرڑ ,مر‎ Awe همم سس مړو‎ পপ পাতা AS ‘ATA 
১০ বলা হয়েছে। 9৩০০14০8৪০০ 2৪3 ৩০০৬ ان تجتنبوا‎ 
এই উক্তি হযরত ইবনে আব্বাস ও আবু হুরায়রা রো) থেকে ইবনে কাসীর বর্ণনা করেছেন। 
দুই, এর অর্থ সেসব গোনাহ, যা কদাচিৎ সংঘটিত হয়, অতঃপর তা থেকে তওবা করত 
চিরতরে বজন করা হয়। এই উক্তিও ইবনে কাসীর প্রথমে হযরত মুজাহিদ থেকে এবং পরে 
হযরত ইবনে আব্বাস ও আবু হুরায়রা (রা) থেকেও বর্ণনা করেছেন। এর সারমর্মও এই 
ঘে,কোন সৎ লোক দ্বারা ঘটনাচক্রে কবীরা গোনাহ্‌ হয়ে গেলে যদি সে তওবা করে, তবে সে-ও 
763۳17 ও মৃত্তাকীদের তালিকা থেকে বাদ পড়বে না। সুরা আল-ইমরানের এক আয়াতে 
_ মুর্তাকীদের গুণাবলী বর্ণনা প্রসঙ্গে এই বিষয়বস্ত সুস্পষ্টভাবে বণিত হয়েছে। আয়াত 95 ۶ 


سے و ی A‏ سس شیم ASI‏ سے سم ۸ ص ۸ ۸ 
و ال یی ۱ ذا 0 خا حة ] و ظلموا | ُفسهم ‏ كروا ا نا سنغغر وا 
AG A A ASS‏ و رو ۳ 


لذ ذو بهم ومن يشر الد نو ال لول یمرو علی وس رم 


حور 
CAT‏ 7ہ س 


ي ¬ 


২০৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ৷ অষ্টম খণ্ড 


অর্থাৎ তারাও মৃত্তাকীদের তালিকাভুক্ত, যাদের দ্বারা কোন অশ্লীল কাৰ্য ও কবীরা 
গোনাহ্‌ হয়ে যায় অথবা গোনাহ্‌ করে নিজের উপর জুলুম করে বসলে তৎক্ষণাৎ আল্লাহ্‌কে 
মরণ করে ও গোনাহ্‌ থেকে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ্‌ ব্যতীত কে গোনাহ্‌ ক্ষমা করতে 
পারে? যা গোনাহ্‌ হয়ে যায়, তার উপর অটল থাকে না। অধিকাংশ আলিম এবিষয়ে 
একমত যে, সগীরা তথা ছোটখাট গোনাহ্‌ বারবার করা হলে এবং অভ্যাস করে নিলে তা 


কবীরা হয়ে যায়। তাই তফসীরের সার-সংক্ষেপে لمم‎ এর তফসীরে এমন গোনাহ্‌র 
কথা বলা হয়েছে, যা বারবার করা হয় Î | | 


AS LAL A 


সগীরা ও কবীরা গোনাহের সংক্তা দ্বিতীয় খণ্ডে সূরা নিসার ن ٹچٹنبوا‎ 1 


سہص مح ڑر سم পা‏ 


আয়াতের তফসীরে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।‏ با 5 سا نهو ن 


শটে 2 ASS A eA A Ad سر سر و‎ শনি 


তা পানু পা ۸‏ 5 سے رس۸ هس ۸9۸ ہس 525 নী‏ 
৩‏ علم ہکم | ذ | نشا کم من الا وض وان ا نتم اجنة نی بطون ا مھا تکہ 


__&০1 শব্দটি ১৬৩ -এর বহুবচন। এর অর্থছত্তস্থিত জণ। আয়াতে আল্লাহ্‌ তা আলা 
বলেছেন যে, মানুষ তার নিজের সম্পর্কে ততটুকু জ্ঞান রাখে না, যতটুকু তার ্রষ্টা রাখেন। 
কেননা, মাতগর্ভে সৃষ্টির বিভিন্ন স্তর অতিক্রম করার সময় তার কোন জ্ঞান ও চেতনা থাকে 
না, কিন্ত তার স্রষ্টা বিক্তসুলভ সৃজ্টিকুশলতায় তাকে গড়ে তোলে । আয়াতে মানুষের 
অক্ষমতা ও অজ্ঞানতা ব্যস্ত করে বলা হয়েছে যে, মানুষ যে কোন ভাল ও সৎ কাজ করে, 
সেটা তার ব্যক্তিগত পরাকাষ্ঠা নয়; বরং আল্লাহ্‌ প্রদত্ত অনুগ্রহ। কারণ, কাজ করার অঙ্গ- 
وج‎ তিনি তৈরী করেছেন। অঙ্গ-প্রত্যঙ্গকে তিনিই গতিশীল করেছেন। অন্তরে সৎ 
কাজের প্রেরণা ও সংকল্প তাঁরই তওফীক দ্বারা হয়। অতএব, মানুষ যতবড় সৎ কৰ্মী, 
মৃত্তাকী ও পরহিযগারই হোক না কেন, নিজ কর্মের জন্য গর্ব করার অধিকার তার নেই। 
এছাড়া ভালমন্দ সব সমাপ্তি ও পরিণামের উপর নির্ভরশীল । সমাপ্তি ভাল হবে কি মন্দ 
হবে, তা এখনও জানা নেই। অতএব, গর্ব ও অহংকার কিসের উপর? পরবর্তী আয়াতে 
এ কথাটি এভাবে বর্ণনা করা হয়েছে 2 


9০৭ পলা ۸ سر‎ SA سے‎ AW লী লাল 


5! فلا ئز كوا | تفس هو ! علم بمن‎ __ অর্থাৎ তোমরা নিজেদের 


পবিত্রতা দাবী করো না। কারণ আল্লাহ্‌ তাঁআলাই ভাল জানেন কে কতটুকু পানির মাছ। ہ‎ 


শ্রেষ্ঠত্ব আল্লাহ্‌ভীতির উপর নির্ভরশীল--বাহ্যিক কাজকর্মের উপর নয়। আল্লাহ্ভীতিও তা-ই 
ধর্তব্য, যা মৃত্য পর্যন্ত কায়েম ۱ - 
হযরত ষয়নব বিনতে আবু সালমা (রা)র পিতামাতা তাঁর নাম রেখেছিলেন কাররা? 


AS ra IAS নিতে سے مر سے‎ 


ব্রার অর্থ সৎকর্মপরাগ্মণ। রসুলুল্লাহ (সা) আলোচ) فلا نز کيا | تفسکم‎ 5 


সূরা নজম ২০৭ 


তিলাওয়াত করে এই নাম রাখতে নিষেধ করেন। কারণ এতে সৎ হওয়ার দাবী রয়েছে। 
অতঃপর তার নাম পরিবর্তন করে যয়নব রাখা হয়।--(ইবনে কাসীর ) 


ইমাম আহমদ (র) আবদুর রহমান ইবনে আবূ বকর (র) থেকে বর্ণনা করেন, 
জনৈক ব্যক্তি রসূলুল্লাহ্‌ সো)-র সামনে অন্য এক ব্যক্তির প্রশংসা করলে তিনি নিষেধ 
করে বললেন £ তুমি যদি কারও প্রশংসা করতেই চাও, তবে একথা বলে কর ঃ আমার 
জানা মতে এই ব্যক্তি সৎ, আল্লাহ্‌ভীরু। সে আল্লাহ্র কাছেও পাক-পবিত্র কিনা আমি 
জানি না। 


asl ea Leg 9:৮৫ cui EH‏ ول 








2 13,7 2 ৪ 5 ۰ 1৫56 2৫ 
لغب ویره م ابا ن صحف موی انرو‎ 


ہے ٹ۷ ےج 


2 وق ۷۵ 15 رتا وزراخره 2 وان নি ১0০4৫‏ 
رل ما سند وان معید سوق بری #S‏ ر 

ی ابی 6ود هوامات 
59০8 0 ১১৯১০ 65 SUE‏ 


کرد ١‏ ص ےہ dd‏ 


۲ 5851, ED Loe 3 الال‎ Si s 9৩০ تمه وان‎ 


পার্টি € ৫‏ 5 مر وگ وم 
E 2515 0 ১2) Es‏ و" لاو 2 555 ۳ 









ন ১০4‏ 12656 وت( 0521 و وج ص یرل ط 
دا سس Er.‏ 


৬৬ یں‎ 6 হু, 5৫58 0121 7 ৬. 
فمن هد اا حيبت تبون ت ولون‎ 5৬ 4৮ 95, 
۲ 200 و نث مي لوت ہ فا سج اود ا‎ 6 ৩৬৫ و‎ 


(৩৩) আপনি কি তাকে দেখেছেন, যে মুখ ফিরিয়ে নেয় (৩৪) এবং দেয় সামান্যই ও 
পাষাণ হয়ে যায়। (৩৫) তার কাছে কি অদুশ্যের জ্ঞান আছে যে, সে দেখে? (৩৬) তাকে কি 





২০৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


জানানো হয়নি যা আছে মৃসার কিতাবে, (৩৭) এবং ইবরাহীমের কিতাবে, যে তার দায়িত্ব 
পালন করেছিল? (৩৮) কিতাবে এই আছে যে, কোন ব্যক্তি কারও গোনাহ নিজে বহন 
করবে না (৩৯) এবং মানুষ তাই পায়, যা সে করে (৪০) তার কর্ম শীঘুই দেখা হবে। (৪১) 

gora তাকে পর্ণ প্রতিদান দেওয়া হবে। (৪২) তোমার পালনকর্তার কাছে সবকিছুর সমাপ্তি, 
(৪৩) এবং তিনিই হাসান ও কাদান (88) এবং তিনিই মারেন ও বাঁচান (8৫) এবং তিনিই 
সৃষ্টি করেন যুগল---পুরুষ ও নারী (৪৬) একবিন্দু বীর্য থেকে যখন ক্খলিত করা হয়। 
(৪৭) পুনরুথানের দায়িত্ব তারই, (8৮) এবং তিনিই ধনবান করেন ও সম্পদ দান করেন। 
(৪৯) এবং তিনিই শিরা নক্ষত্রের মালিক। (৫০) তিনিই প্ৰথম ‘আদ সম্পূদায়কে ধ্বংস করেছেন । 
(৫১) এবং সামৃদকেও অতঃপর কাউকে অব্যাহতি দেন নি। (৫২) এবং তাদের পৃবে নৃহের 
সম্পৃদায়কে, তারা ছিল আরও জালিম ও অবাধ্য । (৫৩) তিনিই জনপদকে শন্যে উত্তোলন 
করে নিক্ষেপ করেছেন (৫৪) অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার । (৫৫) 
অতঃপর তুমি তোমার পালনকতার কোন্‌ অনুগ্রহকে মিথ্যা বলবে? (৫৬) অতীতের সতক- 
কারীদের মধ্যে সে-ও একজন সতর্ককারী ৷ (৫৭) কিয়ামত নিকটে এসে গেছে । (৫৮) আলাহ 
ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয়। (৫৯) তোমরা কি এই বিষয়ে আশ্চর্যবোধ 
করছ? (৬০) এবং হাসছ- ক্রন্দন করছ নাঃ (৬১) তোমরা ক্রীড়া-কৌতুক করছ, (৬২) 
অতএব, আল্লাহকে সিজদা কর এবং তার ইবাদত কর । 


শানে-নৃযূল £ দুর্রে মনসুরে ইবনে জরীর (র)-এর এক রেওয়ায়েতে বণিত 
আছে যে, জনৈক ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তার বন্ধু এই বলে তাকে তিরস্কার করল 
যে, তুমি পৈতৃক ধর্ম কেন ছেড়ে দিলে? সে বললঃ আমি আল্লাহ্র শাস্তিকে ভয় করি । 
বন্ধু বললঃ তুমি আমাকেকিছু অর্থকড়ি দিলে আমি তোমার শাস্তি নিজের কাঁধে নিয়ে নেব। 
ফলে তুমি বেঁচে যাবে। সেমতে সে বঞ্ধুকে কিছু অর্থকড়ি দিল। বন্ধু আরও চাইলে সে 
সামান্য ইতস্তত করার পর আরও দিল এবং অবশিষ্ট অর্থের একটি দলিল লিখে দিল । 
রূহুল মা'আনীতে এই ব্যক্তির নাম “ওলীদ' ইবনে মুগীরা” লিখিত আছে। সে ইসলামের 
প্ৰতি আকৃষ্ট হয়েছিল এবং তার বন্ধু তাকে তিরস্কার করে শাস্তির দায়িত্ব নিজে গ্রহণ করেছিল। 


তক্ষসীরের সার-সংক্ষে প 

(সৎকর্মীদের পরিচয় শুনলেন, এখন ) আপনি কি তাকেও দেখেছেন, যে (সত্যধর্ম 
থেকে ) মুখ ফিরিয়ে নেয় এবং সামান্যই দেয়, অতঃপর বন্ধ করে দেয়? (অর্থাৎ ষে ব্যক্তিকে 
অর্থকড়ি দেওয়ার ওয়াদা নিজ স্থার্থোদ্ধারের জন্য করে, তাকেও পুরোপুরি দেয় না। এ থেকেই 
বোঝা যায় যে, এরাপ ব্যক্তি অপরের উপকারের জন্য কিছুই ব্যয় করবে না। এর সারমর্ম 
এই যে, সে কৃপণ ) তার কাছে কি অদৃশ্যের জ্তান আছে যে, সে তা দেখে? যার মাধ্যমে সে 
জানতে পেরেছে যে, অমুক ব্যক্তি আমার পাপের শান্তি নিজে গ্রহণ করে আমাকে বাচিয়ে 
দেবে। তার কাছে কি সেই বিষয়বস্তু পৌঁঁছেনি, যা আছে৷ মূসা (আ)-র কিতাবসমূহে 
[তওরাত ছাড়াও মূসা (আ)-র দশটি সহীফা ছিল] এবং ইবরাহীম (আ)-এর কিতাবে, 
সে বিধানাবলী পূর্ণরূপে পালন করেছিল? (সেই বিষয়বস্তু ) এই যে, কেউ কারও গোনাহ্‌ 


সূরা নজম ২০৯ 


(এভাবে) বহন করবে না ষে, গোনাহ্‌কারী মুক্ত হয়ে যায়। কাজেই সে কিরূপে বুঝল 
যে, এই ব্যক্তি তার গোনাহ বহন করবে?) এবং মানুষ (ঈমানের ব্যাপারে) তাই পায়, 
যাসে করে (অর্থাৎ অন্যের ঈমান দ্বারা তার কোন উপকার হবে না। সুতরাং তিরক্কার- 
কারী ব্যক্তির ঈমান থাকলেও তা তার উপকারে আসত না। তার ঈমান না থাকলে তো 
কথাই নেই)। এবং মানুষের কর্ম শীঘুই দেখা হবে, অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেওয়া 
হবে। (এমতাবস্থায় এই ব্যক্তি নিজের সাফল্যের চেস্টা থেকে কিভাবে গাফিল হয়ে গেল ۶ ( 
এবং আপনার পালনকর্তার কাছে সবাইকে পৌছতে হবে। (এমতাবস্থায় এই ব্যক্তি 
কিরপে নিশ্চিত হয়ে গেল?) এবং তিনিই হাসান ও কীর্দান এবং তিনিই মারেন ও বাঁচান। 
তিনিই পুরুষ ও নারীর যুগল (গর্ভাশয়ে) স্খলিত একবিন্দু বীর্য থেকে সৃষ্টি ۱ 
(অর্থাৎ সব কাজকর্মের তিনিই মালিক-_অন্য কেউ নয়। এমতাবস্থায় এই ব্যক্তি কিরাপে 
বুঝে নিল যে, কিয়ামতের দিন তাকে আযাব থেকে বাঁচানোর ক্ষমতা অন্যের করায়তত থাকবে)? 
এবং পুনরুথানের দায়িত্ব তারই। (অর্থাৎ কারও দায়িত্বের ন্যায় এটা অবশ্যই হবে। অতএব, 
কিয়ামত হবে না, এটা যেন এই ব্যক্তির নিশ্চিত হওয়ার কারণ না হয়)। এবং তিনিই 
ধনবান করেন এবং সম্পদ দান করেন। এবং তিনিই শিরা-নক্ষব্রের মালিক। (মূর্খতা যুগে 
কোন কোন সম্প্রদায় এই নক্ষত্রের পূজা করত। অর্থাৎ পূর্বোক্ত কাজকর্মের এসব কাজকর্ম 
ও বিষয়সমূহের মালিকও তিনিই । পূর্বোক্ত কাজকর্ম মানুষের অস্তিত্বের অন্তভূক্ত। এবং 
এসব কাজকর্ম মানুষের সাথে সংশ্লিষ্ট বিষয়াদির অন্তরভক্ত। সম্পদ ও নক্ষন্ত্র উল্লেখ করার 
মধ্যে সম্ভবত ইঙ্গিত আছে যে, তোমরা যাকে সাহাধ্যকারী মনে কর, তার মালিকও আমিই । 
অতএব, কিয্লামতে অন্যরা এসব কাজকর্মের অধিকারী হবে কিরূপে?) এবং তিনিই আদি ' 
আদ সম্প্রদায়কে (কুফরের কারণে) ধ্বংস করেছেন এবং সাম্দকেও, অতঃপর কাউকে 
অব্যাহতি দেন নি। তাদের পর্বে কওমে নৃহকে ধ্বংস করেছেন )। তারা ছিল আরও 
জালিম ও অবাধ্য। কারণ, সাড়ে নয়শ বছরের দাওয়াতের পরও তারা পথে আসেনি এবং 
(লতের) জনপদকে শূন্যে উত্তোলন করে তিনিই নিক্ষেপ করেছেন, অতঃপর তাকে আচ্ছন্ন 
করেনেয়, যা আচ্ছন্ন করার। (অর্থাৎ উপর থেকে প্রস্তর বষিত হতে থাকে । অতএব, এই 
ব্যক্তি যদি এসব ঘটনা সম্পর্কে চিন্তাভাবনা করত, তবে কুফরের আাবকে ভয় করত। 
অতঃপর বলা হচ্ছে ঘষে, হে মানুষ ! তোমাকে এমন বিষয়বস্তু জানানো হল, যা হিদায়ত হওয়ার 
কারণে এক একটি নিয়ামত)। অতএব, তুমি তোমার পালনকর্তার কোন্‌ নিয়ামতকে 
অস্বীকার করবে? (এবং এসব বিষয়বস্তকে সত্য মনে করে উপরুত হবে নাঃ) তিনিও 
(অর্থাৎ এই পয়গন্বরও ) অতীতের সতর্ককারীদের মধ্যে একজন সতর্ককারী। (তাঁকে 
মেনে নাও। কারণ) দ্রুত আগমনকারী বিষয় (অর্থাৎ কিয়ামত) নিকটে এসে গেছে। 
(যখন তা আসবে, তখন) আল্লাহ্‌ ব্যতীত কেউ একে হটাতে পারবে না। (সুতরাং কারও 
ভরসায় নিশ্চিন্তে বসে থাকার অবকাশ নেই। অতএব, এমন ভয়াবহ কথাবার্তা শুনেও ) 
তোমরা কি এই বিষয়ে আশ্চর্যবোধ করছ £ এবং পেরিহাসছলে ) হাসছ---€ আধাবের 
ভয়ে) ক্রন্দন করছ না? তোমরা অহংকার করছ। (এ থেকে বিরত হও এবং পয়্গণ্ধরের 


২১০ তফসীরে মা'আরেফুল-কোরআঁন ۱ অস্টম খণ্ড 


শিক্ষা অনুযায়ী) আল্লাহ্‌র আনুগত্য কর এবং (শিরকবিহীন ) ইবাদত কর, ফোতে তোমরা 
মুক্তি পাও) । 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


৫:25 ۸ 59 A Al ا‎ টি ছি ۱ | 
چو لى ٹر ا یٹ الد ی نو لی‎ N অর্থ মুখ ফেরানো ۱ 7711 
আল্লাহ্‌ তাআলার আনুগত্য থেকে মুখ ফেরানো । 


سر ها 


শব্দটি ৯৪ ১ থেকে উত্তত। এর অর্থ সেই প্রস্তরখণ্ত, যা কূপ অথবা‏ کد ى 
ভিত্তি খনন করার সময় মৃত্তিকা গর্ভ থেকে বের হয় এবং খননকার্ষে বাধা সৃষ্টি করে।‏ 
তাই এখানে ৩ ১% 1-এর অর্থ এই ষে, প্রথমে কিছু দিল, এরপর হাত গুটিয়ে ۱‏ 


উপরে আয়াতের শানে-নুষূলে ئ‎ ঘটনা বর্ণনা করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বাক্যের অর্থ 
সুস্পম্ট। পক্ষান্তরে যদি ঘটনা থেকে দৃষ্টি ফিরিয়ে নেওয়া হয়, তবে আয়াতের অর্থ এই 
হবে, যে ব্যক্তি আল্লাহ্র পথে কিছু ব্যয় করে অতঃপর তা পরিত্যাগ করে অথবা শুরুতে 
আল্লাহর আনুগত্যের দিকে কিছু আকৃষ্ট হয়, অতঃপর আনুগত্য বর্জন করে বসে। এই 
তফসীর হযরত মুজাহিদ, সায়ীদ ইবনে জুবায়ের, ইকরিমা, 5 প্রমুখ থেকে বণিত 
আছে ।---€ ইবনে কাসীর ) 


مس شش مس ار ۸ ۵-۰۸ | 


_শানে-নুযুলের ঘটনা অনুযায়ী আয়াতের উদ্দেশ্য‏ | 5 علم الغھب نهو یر ی 


এই যে, যে ব্যক্তি কোন এক বন্ধুর এই কথায় ইসলাম ত্যাগ করল যে, তোমার পরকালীন 
আর্াব আমি মাথা পেতে নেব, সেই নির্বোধ লোকটি বন্ধুর এই কথায় কিরাপে বিশ্বাস স্থাপন 
করল? তার কাছে কি অদৃশ্যের জান আছে, যদ্দ্বারা সে দেখতে পাচ্ছে যে, এই বন্ধু তার শাস্তি 
মাথা পেতে নেবে এবং তাকে বাঁচিয়ে দেবে? বলা বাহুল্য, এটা নিরেট প্রতারণা । তার কাছে 
কোন অদৃশ্যের ক্তান নেই এবং অন্য কেউ তার পরকালীন শাস্তি নিজে ভোগ করে তাকে বাঁচাতে 
পারে না। পক্ষান্তরে যদি শানে-নুযূলের ঘটনা থেকে দৃষ্টি ফিরিয়ে নেওয়া হয়, তবে আয়াতের 
অর্থ এই হবেষে, দানকার্য শুরু করে তা বন্ধ করে দেওয়ার কারণ এই ধারণা হতে পারে যে, 
উপস্থিত সম্পদ ব্যয় করে দিলে আবার কোথা থেকে আসবে । এই ধারণা খণ্ডন করার জন্য 
বলা হয়েছে, তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে, ষদ্দ্বারা সে ষেমন দেখতে পাচ্ছে যে, এই 
সম্পদ খতম হয়ে যাবে এবং তৎস্থলে অন্য সম্পদ সে লাভ করতে পারবে না? এটা ভুল । 
তার কাছে আদৃশ্যের জ্ঞান নেই এবং তার এই ধারণাও সঠিক নয়। কেননা, কোরআন পাকে 
আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 


۳ IL CSI AS ক r AW ASA AT 


৬) 11 7757 E ০ পিসি অর্থাৎ তোমরা যা 
| ব্যয় কর, আল্লাহ্‌ তা'আলা তোমাদেরকে তার বিকল্পদান করেন। তিনি সর্বোত্তম ۱ 


সূরানজম | ২১১ 


চিন্তা করলে দেখা যায়, কোরআনের এই বাণীর সত্যতা কেবল টাকা-পয়সার ক্ষেন্্েই সীর্মাবদ্ধ 
নয়। বরং মানুষ দুনিয়াতে ষে কোন শক্তি ও সামর্থ্য ব্যয় করে, আল্লাহ্‌ তাআলা তার দেহে 
তার বিকল্প সৃষ্টি করতে থাকেন। নতুবা মানবদেহের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ যদি ইস্পাত 
নিমিতও হত, তবে ষাট-সত্তর বছর ব্যবহার করার দরুন তা ক্ষয় হয়ে ফেত। : পরিশ্রমের 
ফলে মানুষের সমগ্র অঙ্গ-প্রত্যঙ্গ যতটুকু ক্ষয় হয়, আল্লাহ্‌ তা'আলা স্বয়ংক্রিগ্ন মেশিনের ন্যায় 
তার বিকল্প ভিতর থেকেই সৃচ্টি করে দেন। অর্থ-সম্পদের ব্যাপারেও 7 প। মানুষ ব্যয় 
করতে থাকে আর তার বিকল্প আগমন করতে থাকে। 


রসূলুল্লাহ্‌ সো) হযরত বিলাল (রা)-কে বলেন : و لا خش سن‎ 4 ১৪ ৬৪৯১1 
ذ ی العر ش | تلا لا‎ বিলাল, আল্লাহ্র পথে ব্যয় করতে থাক এবং আশংকা করো না 
মে, 09-2 97 দা তোমাকে নিঃস্ব করে "0 )س|‎ 357 5517715 ( 


Aled Az Ar‏ = ۸ ود مر 1 س 
چام م 7 فی ৩০৮ ০৪‏ وا بر هيم ৩১)‏ ۳ 
আয়াতে হযরত ইবরাহীম (আ)-এর একটি বিশেষ গুণ বর্ণনা প্রসঙ্গে 5&9 বলা হয়েছে।‏ 
৬ 5 শব্দের অর্থ ওয়াদা ও অঙ্গীকার পূর্ণ করা।‏ £ 

ইবরাহীম (আ)-এর বিশেষ গুণ, অঙ্গীকার পূরণের কিঞ্চিৎ বিবরণ £ উদ্দেশ্য এই 

যে, ইবরাহীম আ) আল্লাহ্‌ তা'আলার কাছে অঙ্গীকার করেছিলেন যে, তিনি আল্লাহ্‌র 
حا‎ করবেন এবং মানুষের কাছে তাঁর পয়গাম পৌছিয়ে দেবেন। তিনি এই অঙ্গীকার 
সকল দিক দিয়েই পূর্ণ করে দেখিয়েছেন। এতে তাঁকে অনেক অগ্নিপরীক্ষায়ও অবতীর্ণ 


হতে হয়েছে। 5 শব্দের এই তফসীর ইবনে কাসীর, ইবনে জরীর প্রমুখের মতে। 


কোন কোন হাদীসে ইবরাহীম আ)-এর বিশেষ বিশেষ কর্মকাণ্ড বোঝানোর 
জন্য ৬52 শব্দ ব্যবহাত হয়েছে বলে বর্ণনা করা হয়েছে। এটা উপরোন্ত তফসীরের 


পরিপন্থী নয়। কেননা, অঙ্গীকার পালন শব্দটি আসলে ব্যাপক । এতে নিজস্ব কর্মকাণ- 
সহ আল্লাহ্‌র বিধানাবলী প্রতিপালন এবং আল্লাহ্‌র আনুগত্যও দাখিল আছে। এছাড়া রিসা- 
লতের কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ মানুষের সংশোধনও এর পর্যায়ভূক্ত । হাদীসে বণিত 
কর্মকাণ্ডও এগুলোর অন্তর্ভূক্ত । | 


میں چر سے 


উদাহরণত আবূ ওসামা রো)-র রেওয়ায়েতে আছে যে, রসূলুল্লাহ সো) رابرا‎ 


b A 


আল্লা তিলাওয়াত করে তাঁকে বললেন £ তুমি জান এর মতলবকি?‏ هيم ১‏ ی و فی 


আব্‌ চিত (রা) আরফ করলেন ঃ$ আল্লাহ্‌ ও তাঁর রসূল (সা)-ই ভাল জানেন | 5 
(সা) বললেন £ অর্থ এই যে, 3১1 ১ فی‎ ৩৬ و فی عمل ہو مک با ربع رکعا‎ 
অর্থাৎ তিনি দিনের কাজ এভাবে পূর্ণ করে দেন যে, দিনের শুরুতে (ইশরাকের ) চার 
রাক'আত নামা পড়ে নেন।--€ ইবনে কাসীর) 


২১২ তফসীরে মা'আরেফুল-কোরআঁন ॥ অস্টম খণ্ড 


তিরমিযীতে আবু যর রো) বণিত এক হাদীস দ্বারাও এর সমর্থন পাওয়া IF | 
রসূলুল্লাহ (সা) বলেন £ 
- آبن !دم وکع لی ربع رکعات من ول النها وا کفک | خوه‎ 


অর্থাৎ আল্লাহ্‌ বলেনঃ হে বনী আদম, দিনের শুরুতে আমার জন্য চার রাক'আত নামাষ 
পড়, আমি দিনের শেষ পর্যন্ত তোমার সব কাজের জন্য যথেষ্ট 7 ۱ 


মুয়াঘ ইবনে আনাস রো)-এর রেওয়ায়েতে 1 (সা) বলেনঃ আমি তোমা- 


نیز سے 


দেরকে বলছি, আল্লাহ্‌ তাআলা ইবরাহীম (আ)-কে اذ 5 » ی‎ খেতাব কেন দিলেন । 


কারণ এই.ষে, তিনি প্রত্যহ সকাল-বিকাল এই আয়াত পাত করতেন ؤ‎ 


وخ ص ص رل و جر rr AS ASF পান‏ سمل চি পানে‏ 


فسبعا ن ال جهن لمسون ৩৬১‏ تمبحون وله المد فی 


=< AS AS 2,2٦ ATA পা ۱ ۱ | نت‎ 


السمو ن ول ৬১০,‏ وحن نظهرون - --) (ইবনে কাসীর‏ 


মুসা ও ইবরাহীম (আ)-এর সহীফার বিশেষ নির্দেশ ও শিক্ষা £ কোরআন পাক পূর্ব- 
বর্তা কোন পয়গন্থরের উক্তি অথবা শিক্ষা উদ্ধৃত করার মানে এই হয় যে, এই উম্মতের জন্যও 
সেটা অবশ্য পালনীয়। তবে এর বিপক্ষে কোন আয়াত অথবা হাদীস থাকলে সেটা ভিন্ন 
কথা। পরবর্তী আঠার আয়াতে সেই সব বিশেষ শিক্ষা উল্লেখ করা হয়েছে, যেগুলো ম্সা 
ও ইবরাহীম (আ)-এর সহীফায় ছিল। তন্মধ্যে পূর্ববতী আয়াতসমৃহের সাথে সম্পর্কযুক্ত 
কর্মগত বিধান মাত্র দুটি। অবশিষ্ট শিক্ষা উপদেশ ও আল্লাহ্‌র কুদরতের নিদর্শনাবলীর 
সাথে সম্পৃক্ত । কর্মগত বিধানদ্বয় এই ঃ 


LA SIA او ہے‎ শা 


وان لهس للا تسا ر ن الا سا سعی آن لالز روا زوة وزرا خری 


9১) 9 শব্দের আসল অর্থ বোঝা । প্রথম আয়াতের অর্থ এই হে, কোন বোঝা বহনকারী‏ س 


নিজের ছাড়া অপরের বোঝা বহন করবে না। এখানে বোঝা অর্থ পাপ ও শাস্তির ۱ 
উদ্দেশ্য এই যে, কিয়ামতের দিন এক ব্যক্তির শাস্তি অপরের ঘাড়ে চাপানো হবে না এবং 
অপরের শাস্তি নিজে বরণ করার ক্ষমতাও কারও হবে না। অন্য এক আয়াতে বলা হয়েছেঃ 


A‏ "مه هم سح و سم و پر سیر رظ سم و 


অর্থাৎ কোন শক্তি যদি‏ و ان تدع سنق الی حیلها يحمل من شی 
পাপের বোঝায় ভারাক্রান্ত হয়ে অপরকে অনুরোধ করে যে, আমার কিছু বোঝা তুমি বহন‏ 
কর, তবে তার বোঝার কিয়দংশও বহন করার সাধ্য কারও হবে না।‏ 


একের গোনাহে জপরকে পাকড়াও করা হবে নাঃ এই আয়াতের শানে-নুযূলে বণিত 
ব্যক্তির ধারণাও অসার প্রমাণিত হয়েছে । সে ইসলাম গ্রহণ করেছিল অথবা ইসলাম গ্রহণে 


স্রা নজম | ২১৩ 


ইচ্ছুক ছিল। তার বন্ধু তাকে তিরস্কার করল এবং নিশ্চয়তা দিল যে, কিয়ামতে কোন আযাব 
হলে সে নিজে তা গ্রহণ করে তাকে বাঁচিয়ে দেবে। আগ্নাত থেকে জানা গেল যে, আল্লাহ্‌র 
দরবারে একের গোনাহে অপরকে পাকড়াও করার কোন সম্ভাবনা নেই । 


এক হাদীসে বণিত হয়েছে যে, কোন ম্ত ব্যক্তির জন্য তার পরিবারের লোকজন অবৈধ 
বিলাপ ও ক্রন্দন করলে তাদের এই কর্মের কারণে মৃতের আধাব হয়। এটা সেই ব্যক্তির 
ব্যাপারে, ষে নিজেও মৃতের জন্য বিলাপ ও আহাজারিতে অভ্যস্ত হয় অথবা ষে ওয়ারিস- 
দেরকে ওসীয়ত করে যে, তার মৃত্যুর পর যেন বিলাপ ও ক্রন্দনের ব্যবস্থা করা হয় ।- 
মোষহারী) এমতাবস্থায় তার আাব ۳ নিজের কারণে হয়, অন্যের কর্মের ۱ 


A A তা 


যে, অপরের আযাব যেমন কেউ নিজে গ্রহণ করতে পারে না, তেমনি অপরের কাজ নিজে 
করার অধিকারও কারও নেই। এতে করে সে অপরকে কাজের দায়িত্ব থেকে মুক্ত করতে 
পারে না। উদাহরণত এক ব্যক্তি অপরের পক্ষ থেকে ফরয নামাধ আদায় করতে পারে না 
এবং ফরয রোখা রাখতে পারে না। এভাবে যে, অপর ব্যক্তি এই ফরয নামাহ ও রোর্ধা থেকে 
TT হয়ে যায়। অথবা এক ব্যক্তি অপরের পক্ষ থেকে ঈমান TIT করতে পারে না, যার 
ফলে অপরকে ম্*মিন সাব্যস্ত করা হায় । | | 


আলোচ্য আয়াতের এই তফসীরে কোন আইনগত وو‎ ও সন্দেহ নেই । কেননা 
হজ্জ ও যাকাতের প্রশ্নে বেশীর বেশী এই সন্দেহ হতে পারে যে, প্রয়োজন দেখা দিলে আইনত 
এক ব্যক্তি অপরের পক্ষ থেকে বদলী হজ্জ করতে পারে অথবা অপরের যাকাত তার 
অনুমতিক্ৰমে দিতে পারে। কিন্তু চিন্তা করলে দেখা যায় মে, এই সন্দেহ ঠিক নয়। কারণ, 
কাউকে নিজের স্থলে বদলী হজ্জের জন্য প্রেরণ করা এবং তার ব্যয়ভার নিজে বহন করা 
অথবা কাউকে নিজের তরফ থেকে যাকাত আদায় করার আদেশ দেওয়াও প্রকৃতপক্ষে সেই 
ব্যক্তির নিজের কাজ ও চেষ্টারই অংশ বিশেষ । তাই এটা আয়াতের পরিপন্থী AF | 


‘ইসালে সওয়াব’ তথা মৃতকে সওয়াব পৌছানো £$ উপরে আগ্নাতের অর্থ এই জানা 
গেল যে, এক ব্যক্তি অপরের ফরয ঈমান, ফরয নামায ও ফরয রোযা আদায় করে তাকে 
ফরয থেকে অব্যাহতি দিতে পারে না। এতে জরুরী হয় না যে, এক ব্যক্তির নফল 
ইবাদতের উপকারিতা ও সওয়াব অন্য ব্যক্তি পেতে পারে না: বরং এক ব্যক্তির দোয়া 
ও দান-খয়রাতের সওয়াব অপর ব্যক্তি পেতে পারে। এটা কোরআন ও হাদীস দ্বারা 
প্রমাণিত এবং আলিমগণের সর্বসম্মত ব্যাপার ।--( ইবনে কাসীর ) 


কেবল কোরআন তিলাওয়াতের সওয়াব অপরকে দান করা ও পৌছানো জায়েষ কি 
না, এ ব্যাপারে ইমাম শাফেয়ী রে) মতভেদ করেন । তার মতে এটা জায়েয নয়। আলোচ্য 
আয়াতের ব্যাপক অর্থদৃষ্টে তিনি এই মত ব্যস্ত করেছেন। অধিকাংশ ইমাম ও ইমাম আবু 
হানীফা (র)-র মতে দোয়া ও দান-খয়রাতের সওয়ার যেমন অপরকে পৌছানো 3, 
তেমনি কোরআন তিলাওয়াত ও প্রত্যেক নফল ইবাদতের সওয়াব অপরকে পৌছানো 


২১৪ তফসীরে মাআরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


জায়েষ। এরূপ সওয়ার পেনছালে সংশ্লিষ্ট ব্যক্তি তা পাবে। কুরতুবী বলেন £ অনেক 
হাদীস সাক্ষ্য দেয় যে, মূর্পমন ব্যক্তি অপরের সৎ কর্মের সওয়াব পায়। তফসীরে মায- 
হারীতে এ স্থলে এসব হাদীস বিস্তারিত উল্লেখ করা হয়েছে। 

উপরে মৃসা ও ইবরাহীম (আ)-এর সহীফার বরাত দিয়ে ষে দু'টি বিধান বণিত হল, 
এগুলো অন্যান্য পয়গন্থরের শরীয়তেও বিদ্যমান ছিল। কিন্ত বিশেষভাবে হযরত মূসা 
ও ইবরাহীম (আ)-এর সহীফা উল্লেখ করার কারণ এই ঘষে, তাদের আমলে এই ম্খতাসুলভ 
প্রথা ব্যাপক প্রসার লাভ করেছিল যে, পিতার পরিবর্তে পুত্রকে এবং পুত্রের পরিবর্তে পিতাকে 
অথবা ভ্রাতা-ভগ্মীকে হত্যা করা হত । তাঁদের শরীয়ত এই কুপ্রথা বিলীন করেছিল। 


193 AIRS 
وآ سعهک سو فی هر ی:‎ অৰ্থাৎ কেবল বাহ্যিক প্ৰচেষ্টা যথেষ্ট নয়। আল্লাহ্‌ 


তা'আলার দরবারে প্রত্যেকের প্রচেচ্টার আসল স্বরূপও দেখা হবে যে, তা একান্তভাবে আল্লা- 
হর জন্য করা হয়েছে, না অন্যান্য জাগতিক স্বার্থও এতে শামিল আছে? রস্লুল্লাহ্‌ (সা) 


বলেন £ ৩ &৬ ১ ৪ ১! ৬১1 অর্থাৎ কেবল দৃশ্যত কর্মই যথেষ্ট নয় ۱ 0 
আল্লাহ তা'আলার সন্তুষ্টি ও আদেশ পালনের খাঁটি নিয়ত থাকা জরুরী। 


পাঞ্জা | ও পপ ۱ |‏ .5 وه ا 
উদ্দেশ্য এই যে, অবশেষে সবাইকে আল্লাহ্‌‏ و آن الى ربک (5৪০০1‏ 


তা'আলার দিকেই ফিরে মেতে হবে এবং কর্মের হিসাব-নিকাশ দিতে ۱ 


কোন কোন তফসীরবিদ এই বাক্যের অর্থ এরাপ সাব্যস্ত করেছেন যে, মানুষের চিন্তা 
ভাবনার গতিধারা আল্লাহ্‌ তা'আলার সততায় পৌঁছে নিঃশেষ হয়ে ষায়। তার সত্তা ও গুণা- 
বলীর স্বরূপ চিস্তা-ভাবনার মাধ্যমে অর্জন করা যায় না এবং এ সম্পর্কে চিন্তা-ভাবনার অনু- 
মতিও নেই। যেমন কোন কোন রেওয়ায়েতে আছে, আল্লাহ্‌ তা'আলার অবদান সম্পকে 
চিন্তা-ভাবনা কর; তাঁর সত্তা সম্পর্কে চিন্তা-ভাবনা করো না। এটা তোমাদের সাধ্যাতীত 
ব্যাপার। কাজেই বিষয়াটকে আল্লাহ্‌র জানে সোপর্দ কর । 
ص ت‎ E س‎ ۱ 
: هو آفعک و آبکی.‎ ১ 15 অর্থাৎ মানবজাতির মধ্যে আনন্দ ও শোক এবং 
এর পরিণতিতে হাসি ও কান্না প্রত্যেকেই প্রত্যক্ষ করে এবং এতদুভয়কে তাদের বাহ্যিক 
কারণাদির সাথে সম্পৃক্ত করে ব্যাপার শেষ করে দেয়। অথচ ব্যাপারটি চিন্তা-ভাবনা সাপেক্ষ । 
গভীর দৃষ্টিতে দেখলে বোঝা যায় যে, কারও আনন্দ অথবা শোক এবং হাসি ও কান্না স্বয়ং 
তার কিংবা অন্য কারও করায়ত্ত নয়। এগুলো আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে আসে। 
তিনিই কারণ সৃষ্টি করেন এবং তিনিই কারণাদিকে ক্রিয়াশক্তি দান করেন । তিনি ইচ্ছা 
করলে মুহূর্তের মধ্যে ব্রন্দনকারীদের মূখে হাসি ফোটাতে পারেন এবং হাস্যরতদেরকে এক 
মিনিটের মধ্যে কাঁদিয়ে দিতে পারেন। কবি চমৎকার বলেছেন ঃ | 


সূরা নজম ২১৫ 


پعند لیب Lie ১ 8৯‏ نا لا ن سنن 
س س রাতে‏ 2172 سم ا 


১551 5 ناء واک هواغنی‎ শব্দের অর্থ ধনাঢ্যতা এবং اغناء‎ 


শব্দের অর্থ অপরকে ধনাঢ্য করা। ৮৮১1 শব্দটি 88 থেকে উদ্ভূত ।এর অর্থ সংরক্ষিত 


ও রিজার্ভ সম্পদ । -আয্মাতের উদ্দেশ্য এই ষে, আল্লাহ্‌ ত1“আলাই মানুষকে ধনবান ও অভাব 
মুক্ত করেন এবং তিনিই যাকে ইচ্ছা সম্পদ দান করেন যাতে সে তা সংরক্ষিত করে। 


Law চে م‎ শান তি তা سر‎ 


57৮01 ৬3 2৯ ১১1 53৯৯ একাটি নক্ষব্পের নাম । আরবের কোন 


কোন সম্প্রদায় এই নক্ষত্রের পূজা করত। তাই বিশেষভাবে এর নাম উল্লেখ করে বলা হয়েছে 
যে, এই নক্ষত্রের মালিক ও পালনকর্তা আল্লাহ্‌ তা'আলাই॥ যদিও সমস্ত নক্ষত্র, নভোমণ্ডল 
ও ভূমগ্ডলের POT, মালিক ও انا‎ তিনি। 


পা তা‏ ڑج کی তা পাকে পা‏ سے سے مس 3 পাপা পা‏ ۾ 


৬1৩09585০95 ৬ ৩ ৬ 815515 _ আদ জাতি ছিল 


পৃথিবীর শক্তিশালী দুর্ধর্ষতম জাতি। তাদের দু'টি শাখা পর পর প্রথম ও দ্বিতীয় নামে 
পরিচিত। তাদের প্রতি হযরত হৃদ (আ)-কে রস্লরূপে প্রেরণ করা হয়। অবাধ্যতার 
কারণে ঝন্ঝা বায়ুর আর্াব আসে ۱ ফলে সমগ্র জাতি নাস্তানাবুদ হয়ে যায় । কওমে 
নৃহের পর তারাই সর্বপ্রথম আমাব দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয় ।--(মাষহারী ) সাম্দ সম্প্রদদায়ও 
তাদের অপর শাখা । তাদের প্রতি হযরত সালেহ. (আ)-কে প্রেরণ করা হয় । মারা অবা- 
ধ্যতা করে, তাদের প্রতি বজ্নিনাদের আর্াব আসে। ফলে তাদের নিও বিদীর্ণ হয়ে 
মৃত্যুমূখে পতিত হয়। 


tae a هه‎ 


7০1 ১৯৫৯০ 2-এর শাব্দিক অর্থ সংলগ্ন । এখানে কয়েকটি‏ نف ا هوی 
জনপদ ও শহর একক্রে সংলগ্ন ছিল। হযরত লৃত আ) তাদের প্রতি প্রেরিত হন। অবাধ্যতা‏ 
ওনির্লজ্জতার শাস্তিস্বরাপ জিবরাঈল আ) তাদের জনপদসমূহ উল্টে দেন।‏ 


&) ৮ তা ر م‎ 


~~ ھا ما‎ ১০৪৩- অর্থাৎ আচ্ছন্ন করে নিল জনপদগুলোকে উল্টে দেওয়ার 


পর। তাদের উপর প্রস্তর বর্ষণ করা হয়েছিল । এখানে তাই বোঝানো হয়েছে ۱ و‎ 5 
মূসা আ) ও ইবরাহীম আ)-এর কিতাবের বরাত দিয়ে বণিত শিক্ষা সমাপ্ত হল! 


|! ree سر رں پر‎ eins পাতা 


শব্দের অর্থ বিবাদ ও বিরোধিতা করা ।‏ تمر -فها ی الا ء ربک تتما ری 


হযরত ইবনে আব্বাস রো) বলেন $ এখানে প্রত্যেক মানুষকে সম্বোধন করে বলা হয়েছে 


২১৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


যে, পূর্ববর্তী আয়াত এবং মূসা ও ইবরাহীম (আ.)-এর সহীফায় বণিত আয়াত সম্পর্কে সামান্য 
চিন্তা-ভাবনা করলে রসূলুল্লাহ, (সা) ও তাঁর শিক্ষার সত্যতায় বিন্দুমাত্রও সন্দেহের অবকাশ 
থাকে না এবং পূর্ববর্তী জাতিসমূহের ধ্বংস ও আযাবের ঘটনাবলী শুনে বিরোধিতা বজন 
করার চমৎকার সুফোগ পাওয়া হায় এটা আল্লাহ, তা'আলার একটা নিয়ামত । এতদ- 
ATG তোমরা আল্লাহ্‌ তা'আলার কোন্‌ কোন্‌ [( ا‎ বিবাদ ও বিরোধিতা করতে 


থাকবে । ۱ , رو‎ 7 7 
۳ ১ 2 ) El ذ یر من‎ ১১ 3৬ 1 শব্দ দ্বারা রসূলুল্লাহ্‌ (সা) অথবা কোর- 


আমের প্রতি ইশারা করা হয়েছে । তীর ইনিও অথবা এই কোরআনও পর্ববর্তী 7 

অথবা কিতাবসমূহের ন্যায় আল্লাহ্‌র পক্ষ থেকে সতর্ককারীরাপে প্রেরিত। ইনি সরল পথ 

এবং দীন ও দুনিয়ার সাফল্য সম্ঘলিত নির্দেশাবলী নিয়ে আগমন করেছেন এবং বিরুদ্ধাচরণ- 

কারীদেরকে আল্লাহ্‌র ان‎ ভয় দেখান । 
Gr 


অর্থাৎ নিকটে আগমন-‏ _ ۱ زفت ألا زفة لیس لھا ممن دون ও‏ الله کا شفة 


ভারা 


কারী বস্তু وت‎ এসে গেছে। আল্লাহ্‌ ব্যতীত কেউ এর গতিরোধ করতে পারবে না। 
এখানে কিয়ামত বোঝানো হয়েছে । সমগ্র বিশ্বের বয়সের দিক দিয়ে কিয়ামত নিকটে 
এসে গেছে। কারণ, উশ্মতে মৃহাশমদী বিশ্বের সর্বশেষ ও কিয়ামতের নিকটবর্তী উম্মত । 


و ہک 


مور مم ee ASAIN‏ سنتے 


هذ الصد پٹ سا نون هذا الد رت تعجبون 5 ৩১4৮১ 9 ৩ 55৮55‏ 


বলে কোরআন বোঝানো হয়েছে। অর্থ এই ঘষে, কোরআন স্বয়ং একটি মো'জেষা । এটা 
তোমাদের সামনে এসে গেছে । এ জন্যও কি তোমরা আশ্চর্যবোধ করছ, উপহাসের ছলে 
হাস্য করছ এবং গোনাহ্‌ ও শুটির কারণে ক্রন্দন করছ না? 


مور > و مج 


1 و আভিধানিক অর্থ গাফিলতি‏ 5۔ سمو ں-وا { نتم e‏ مد ون 


এর AT WÎ A-A ATI A KT 95 5578 55 | 


۸ و ہت 


৩. অর্থাৎ পূর্ববর্তী আয়াতসমূহ চিন্তাশীল মানুষকে শিক্ষা‏ یح و و الله ১০‏ وا 


ও উপদেশের সবক দেয়। এসব আয়াতের দাবী এই যে, তোমরা সবাই আল্লাহ্র সামনে 
বিনয় ও নম্রতা সহকারে নত হও এবং সিজদা কর ও একমান্র তারই ইবাদত কর। 


সহীহ্‌ বুখারীতে হযরত ইবনে আব্বাস রো) থেকে বণিত আছে যে, সূরা নজমের 
এই আয়াত পাঠ করে রসূলুল্লাহ, (সা) সিজদা করলেন এবং তাঁর সাথে সব মুসলমান, 
মুশরিক, জিন ও মানব সিজদা করল। বুখারী ও মুসলিমের অপর এক হাদীসে হযরত 
আবদুল্লাহ্‌ ইবনে মসউদ রো) বর্ণনা করেন, রসূলুল্লাহ (সা) সূরা নজম পাঠ করে তিলা- 
ওয়াতের সিজদা আনায় করলে তাঁর সাথে উপস্থিত সকল মু'মিন ও মুশরিক সিজদা করল, 


সূরা নজম | ২১৭ 


একজন কোরায়েশী 25 2315 ۱ সে একমুষ্ঠি মাটি তুলে নিয়ে কপালে স্পর্শ করে বলল £ 
আমার জন্য এটাই যথেষ্ট । আবদুল্লাহ্‌ ইবনে মসউদ (রা) বলেন £ এই ঘটনার পর 
আমি ব্লদ্ধকে কাফির অবস্থায় নিহত হতে দেখেছি। এতে ইঙ্গিত আছে ষে, তখন ঘেসব 
মুশরিক মজলিসে উপস্থিত ছিল, আল্লাহ্‌ তা'আলার অদৃশ্য ইঙ্গিতে তারাও সিজদা করতে 
বাধ্য হয়েছিল। অবশ্য কুফরের কারণে তখন এই সিজদার কোন সওয়াব ছিল না। 
কিন্তু এই সিজদার প্রভাবে পরবর্তীকালে তাদের সবারই ইসলাম ও ঈমান গ্রহণ করার 
তওফীক হয়ে খায় । যে রূদ্ধ সিজদা থেকে বিরত ছিল, একমাত্র সে-ই কাফির অবস্থায় 
মৃত্যুবরণ করেছিল । 


বুখারী ও মুসলিমের এক হাদীসে হযরত হায়েদ ইবনে সাবেত (রা) বর্ণনা করেন 
ঘে, তিনি রসূলুল্লাহ সো)-র সামনে সূরা নজম আদ্যোপান্ত পাঠ করেন, কিন্তু তিনি সিজদা 
করেন নি। এই হাদীসদৃষ্টে জরুরী হয় না ঘষে, সিজদা ওয়াজিব ও অপরিহার্ধ নয়। কেননা 
এতে সম্ভাবনা আছে যে, তখন তাঁর ওযু ছিল না অথবা সিজদার পরিপন্থী অন্য কোন ওষর 
“বিদ্যমান ছিল। এমতাবস্থায় তাৎক্ষণিক সিজদা জরুরী হয় না, পরেও করা 1۱ 


سو ر 5 ١‏ لقمر 


পরা কালার 


মক্কায় অবতীর্ণ, ৫৫ আয়াত, ৩ রুকু 


ےل ار اس 

(فتریت الاه وای الق ه ورن رو ند ور 
ترش ۹ No‏ ا واتعو Se‏ 
عفد جاءه شن ادا ما فند و a? ও‏ 
৬৯৩৩‏ ره قتول عدهمء وم یلم الکاج شیع CE‏ 
8545256৬9৩5‏ 
৪৯‏ )3 ون رن این 


ون هد پومعووژی 


পরম করুণাময় ও দয়ালু আল্লাহ্‌র নামে 


(১) কিয়ামত আলন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে । (২) তারা হদি কোন নিদর্শন দেখে তবে 
মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চিরাগত যাদু । (৩) তারা মিথ্যারোপ করছে এবং 
নিজেদের খেয়াল-খুশীর অনুসরণ করছে । প্রত্যেক কাজ যথাসময়ে স্থিরীরুত হয় । 
(৪) তাদের কাছে এমন সংবাদ এসে গেছে, যাতে সাবধানবাণী রয়েছে । (৫) এটা পরি- 
পর্ণ জ্ঞান তবে সতককারিগণ তাদের কোন উপকারে আমে না। (৬) অতএব আপনি 
তাদের থেকে মুখ ফিরিয়ে.নিন । যেদিন আহবানকারী আহবান করবে এক অপ্রিয় পরি- 
নামের দিকে, ৭): তারা তখন অবনমিত নেত্রে কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পংগপাল 
সদৃশ ۱ (৮) তারা رت‎ বানকারীর দিকে দৌড়তে থাকবে । কাফিররা বলবে £ এটা 
কঠিন দিন । : 


چییےس۔عو9 ًوو প্র‏ 













তফসীরের সার-সংক্ষেপ 


(কাফিরদের জন্য উচ্স্তরের সতর্ককারী বিষয় বিদ্যমান রয়েছে। সেমতে ) 
কিয়ামত আসন্ন, (যাতে মিথ্যারোপ করার কারণে বড় বিপদ হবে এবং কিয়ামত নিউবতাঁ 


সূরা 5 ২১৯ 


হওয়ার আলামতও বাস্তব রূপ লাভ করেছে। সেমতে ) চন্দ্র বিদীর্ণ হয়েছে । ] এর মাধ্যমে 
কিয়ামত নিকটবর্তী হওয়ার সত্যতা প্রমাণিত হয়। কেননা, চন্দ্র বিদীর্ণ হওয়া রসূলুল্লাহ, 
(সা)-র একটি মো'জেযা। এতে তাঁর নবুয়ত প্রমাণিত হয়। নবীর প্রত্যেকটি. কথা সত্য। 
তাই তিনি যে কিয়ামত নিকটবর্তী হওয়ার সংবাদ দিয়েছেন, সেটাও সত্য হওয়া জরুরী । 
এভাবে সতর্ককারী বিদ্যমান হয়ে গেছে। এতে তাদের প্রভাবান্বিত হওয়া উচিত ছিল; কিন্তু 
তাদের অবস্থা এই যে ] তারা যদি কোন নিদর্শন দেখে, তবে মুথ ফিরিয়ে নেয় এবং বলেঃ 
এটা যাদু, যা এক্ষণি খতম হয়ে যাবে। (অর্থাৎ এটা বাতিল। কারণ, ৫ প্রভাব 


পারা 3 A ade‏ و رر 


বেশীক্ষণ স্থায়ী হয় না; যেমন আল্লাহ্‌ বলেন ঃ و ما یعید‎ ১৮৩) و ما یبد یی م‎ 


--উদ্দেশ্য এই যে, কিয়ামতের নৈকট্য থেকে উপদেশ লাভ করা মবুয়তে বিশ্বাসী হওয়ার 
উপর নির্ভরশীল। তারা এর দলীলের প্রতিই লক্ষ্য করে না এবং একে বাতিল মনে করে। 
এমতাবস্থায় তাদের উপর এর কি প্রভাব পড়তে পারে? এ ব্যাপারে) তারা (বাতিলে দৃঢ়- 
বিশ্বাসী হয়ে সত্যের প্রতি ) মিথ্যারোপ করছে এবং নিজেদের খেয়াল-খুশীর অনুসরণ করছে। 
(অর্থাৎ তারা কোন বিশুদ্ধ দলীলের ভিত্তিতে নয় ॥ঃ বরং খেয়াল-খুশীর অনুসরণ করে এবং 
সত্যের প্রতি মিথ্যারোপ করে মুখ ফিরিয়ে নেয়। তারা মৌ'জেযাকে যাদু বলে, যার প্রভাব 
দ্রুত বিলীন হয়ে যায়। অতএব নিয়ম এই যে) প্রত্যেক বিষয় (কিছুদিন পর আসল অবস্থায় 
এসে)স্থিরীরুত হয়ে যায়। (অর্থাৎ কারণ, ও লক্ষণাদি দ্বারা সত্য যে সত্য এবং মিথ্যা যে 
মিথ্যা তা সাধারণত নিদিষ্ট হয়ে যায়। বাস্তবে তো এখন সত্য নিদিষ্ট ও সুস্পম্ট, কিন্তু 
স্থল্পবৃদ্ধিদের এখন তা বুঝে না আসলে কিছুদিন পরও বুঝে আসতে পারে। চিন্তা-ভাবনা 

করলে কিছুদিন পর তোমরাও জানতে পারবে যে, এটা ধ্বংসশীল যাদু, না অক্ষয় সত্য ? 
উল্লিখিত সতর্ককারী ছাড়াও ) তাদের কাছে (অতীত উম্মতদের) এমন সংবাদ এসে গেছে, 
যাতে (যথেষ্ট ) সাবধানবাণী রয়েছে। এটা পরিপূর্ণ জান, তবে (তোদের অবস্থা এই যে) 
সতর্কবাণীসমূহ তাদের কোন উপকারে আসে 'না। অতএব আপনি তাদের থেকে মুখ 
ফিরিয়ে নিন। (যখন কিয়ামত ও আযাবের সময় এসে যাবে, তখন আপনা-আপনি জানা 
যাবে। অর্থাৎ) যেদিন একজন আহ্বানকারী ফেরেশতা এক অপ্রিয় পরিণামের দিকে 
আহ্বান করবে, তখন তাদের নেত্র (অপমান ও ভয়ের কারণে) অবনমিত হবে (এবং) 
কবর থেকে বিক্ষিপ্ত পংগপালের ন্যায় বের হবে। তারা (বের হয়ে ) আহ্বানকারীর দিকে 
ছুটতে থাকবে । (সেখানকার কঠোরতা দেখে ) কাফিররা বলবে ঃ$ এই দিন বড় ۱ 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


اس ص 


পূর্ববর্তী সূরা নজম زفت ال زقة‎ | বলে সমাপ্ত করা হয়েছে, যাতে কিয়ামত 


নিকটবর্তী হওয়ার কথা উল্লেখ রয়েছে। আলোচ্য স্রাকে এই বিষয়বস্তু দ্বারাই অর্থাৎ 
رر سے سے‎ 


বলেই শুরু করা হয়েছে। এরপর কিয়ামত নিকটবর্তী হওয়ার‏ | قر ہت | لسا عة 


২২০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


একটি দলীল চন্দ্র বিদীর্ণ হওয়ার মোণজেযা আলোচিত হয়েছে । কেননা, কিয়ামতের 
বিপুল সংখ্যক আলামতের মধ্যে সর্বরহৎ আলামত হচ্ছে খোদ শেষ নবী মুহাম্মদ সো)- 
এর নবুয়ত। এক হাদীসে তিনি বলেনঃ আমার আগমন ও কিয়ামত হাতের দুই অঙ্জ- 
লির ন্যায় অঙ্গাজিভাবে জড়িত। আরও কতিপয় হাদীসে এই নৈকট্যের বিষয়বস্তু বণিত 
হয়েছে। এমনিভাবে রসূলুল্লাহ সো)-র মো'জেযা হিসাবে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে আলাদা 
হয়ে যাওয়াও কিয়ামতের একটি বড় আলামত। এছাড়া এ মো'জেযাটি আরও এক 
দিক দিয়ে কিয়ামতের আলামত। তা এইযে,চন্দ্র যেমন আল্লাহ্‌র কুদরতে দুই খণ্ডে বিভক্ত 
হয়ে পড়েছিল, তেমনিভাবে কিয়ামতে সমগ্র গ্রহ-উপগ্রহের খণ্ড-বিখণ্ড হয়ে যাওয়া কোন 
অসম্ভব ব্যাপার নয়। . | 

চন্দ্র বিদীর্ণ হওয়ার মো'জেযা £ মক্কার কাফিররা রস্লুল্লাহ (সা)-র কাছে তার 
রিসালতের স্বপক্ষে কোন নিদর্শন চাইলে আল্লাহ্‌ তা'আলা তাঁর সত্যতার প্রমাণ হিসাবে চন্দ্র 
বিদীর্ণ হওয়ার মো'জেযা প্রকাশ করেন। এই মো'জেযার প্রমাণ কোরআন পাকের 


এটি سم‎ GFA 


আয়াতে আছে এবং অনেক সহীহ হাদীসেও আছে । এসব হাদীস‏ وا نشق ا لقمر 


সাহাবায়ে কিরামের একটি বিরাট দলের রেওয়ায়েতক্রমে বণিত আছে । তাদের মধ্যে 
রয়েছেন হযরত আবদুল্লাহ্‌ ইবনে মসউদ, আবদুল্লাহ্‌ ইবনে ওমর ও জুবায়ের ইবনে মুতইম, 
ইবনে আব্বাস, আনাস ইবনে মালেক রো) প্রমুখ ۱ হযরত আবদুল্লাহ্‌ ইবনে মসউদ একথাও 
বর্ণনা করেন যে, তিনি তখন অকুস্থলে উপস্থিত ছিলেন এবং মো“জেখা স্থচক্ষে প্রত্যক্ষ করে- 
ছেন। ইমাম তাহাভী رج‎ ও ইবনে কাসীর এই মো'জেযা সম্পকিত সকল রেওয়ায়েতকে 
“মৃতাওয়াতির” বলেছেন। তাই এই মো“জেযার বাস্তবতা অকাট্যরূপে প্রমাণিত। 


ঘটনার সার-সংক্ষেপ এই যে, রসলুল্লাহ (সা) মক্কার মিনা নামক স্থানে উপস্থিত 
ছিলেন। তখন মুশরিকরা তাঁর কাছে নবুয়তের নিদর্শন চাইল। তখন ۲5۲ 5 
রান্ত্রি। আল্লাহ্‌ তাআলা এই সুস্পষ্ট অলৌকিক ঘটনা দেখিয়ে দিলেন যে, চন্দ্র দ্বিখণ্ডিত 
হয়ে এক খণ্ড পূর্বদিকে ও অপর খণ্ড পশ্চিমদিকে চলে গেল এবং উভয় খণ্ডের মাঝখানে 
পাহাড় অন্তরাল হয়ে গেল। রসূলুল্লাহ (সো) উপস্থিত সবাইকে বললেন £ দেখ এবং সাক্ষ্য 
দাও। সবাই যখন পরিক্কাররূপে এই মো'জেযা দেখে নিল, তখন চন্দ্রের উভয় খণ্ড 
পুনরায় একত্রিত হয়ে গেল। কোন চক্ষুম্মান ব্যক্তির পক্ষে এই সুস্পষ্ট মো'জেযা অস্বীকার 
করা সম্ভবপর ছিল না, কিন্তু মুশরিকরা বলতে লাগল £ মুহাম্মদ সারা বিশ্বের মানুষকে 
যাদু করতে পারবে না। অতএব, বিভিন্ন স্থান থেকে আগত লোকদের অপেক্ষা কর। তারা 
কি বলে শুনে নাও। এরপর বিভিন্ন স্থান থেকে আগন্তক মুশরিকদেরকে তারা জিজ্ঞাসাবাদ 
করল । তারা সবাই চন্দ্রকে দ্বিখণ্ডি ত অবস্থায় দেখেছে বলে স্বীকার করল। 


কোন কোন রেওয়ায়েতে আছে, মক্কায় এই মো‘জেযা দুইবার সংঘটিত হয়। 
কিন্ত সহীহ্‌ রেওয়ায়েতসমূহে একবারেরই প্রমাণ পাওয়া যায়। --( বয়ানুল-কোরআন ) 
এ সম্পর্কিত কয়েকটি রেওয়ায়েত ইবনে কাসীর থেকে নিম্নে উদ্ধৃত করা হল ঃ 


হযরত আনাস ইবনে মালেক (রা) বর্ণনা করেন ۶ 


সূরা ক্কামার ২২১ 


فارا هم | لشمر شقی حثی را وا حراء بینهما - 

মন্ধাবাসীরা রসূলুল্লাহ সো)-র কাছে নবুয়তের কোন নিদর্শন দেখতে চাইলে আল্লাহ্‌ 

তাআলা চন্দ্রকে দ্বিখণ্ডিত অবস্থায় দেখিয়ে দিলেন। তারা হেরা পর্বতে উভয় খণ্ডের মাঝ- 
খানে দেখতে পেল ।--( বুখারী, মুসলিম ) 


হযরত আবদুল্লাহ ইবনে মসউদ (রো) বর্ণনা করেন 5 


1 ۹ & & وہ‎ 7 
রসূলুল্লাহ্‌ সো)-র আমলে চন্দ্র বিদীর্ণ হয়ে দুই খণ্ড হয়ে গেল। সবাই এই ঘটনা অবলোকন 
করল এবং রসূলুল্লাহ সো) বললেন £ তোমরা সাক্ষ্য দাও। | 


ইবনে জরীর রো)-ও নিজ সনদে এই হাদীস উদ্ধত করেছেন। তাতে আরও উল্লিখিত 
. ۲8 8 ) 
کذا مع رسو ل | لله صلی الله علهه‌وسلم بمنی فا نشق القمر فا خذ ث‎ 
5 রি J ৬ 9 ی‎ 
فرقتة خلف الجبل فقال ر سول الله صلى الله علي و سلم [شهد وا | شهد وا‎ 
আবদুল্লাহ্‌ ইবনে মসউদ রো) বলেন, আমি মিনায় রসূলুল্লাহ (সা)-র ۵۱ 
হঠাৎ চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল এবং এক খণ্ড পাহাড়ের পশ্চাতে চলে গেল। রস্লুল্লাহ্‌ (সা) 
বললেন £ সাক্ষ্য দাও, সাক্ষ্য দাও। ) 
. 5 দাউদ ও বায়হাকীর রেওয়ায়েতে আবদুল্লাহ্‌ ইবনে মসউদ (রা) বলেনঃ 
৮০০ ০৯1 985 0 5 এ ৬০ ما ر فر قنین‎ ৫৯ ৪০৯) نشن‎ | 
السفا ور فان کا نوا را وا‎ 25১1 8০৮ ھذا سحر سحرکم × اکن ا بی‎ 
سا را یٹم فقد مد ق - و ان کا نوا لم روا مل ما را شم نهو سحر سحرکم‎ 
KE - سوا سی کل جھة فقا لرا را ینا‎ ৬, ب فسئل السفا و قا ل‎ 
মক্কায় (অবস্থানকালে ) চন্দ্র বিদীর্ণ হয়ে দুই খণ্ড হয়ে যায়। কোরায়েশ কাফিররা বলতে 
থাকে, এটা যাদু* মুহাম্মদ তোমাদেরকে যাদু করেছে । অতএব, তোমরা বহির্দেশ থেকে 
আগমনকারী .মুসাফিরদের অপেক্ষা কর। যদি তারাও চন্দ্রকে দ্বিখণ্ডিত অবস্থায় দেখে 
থাকে, তবে মুহাম্মদের দাবী সত্য। পক্ষান্তরে তারা এরূপ দেখে না থাকলে এটা যাদু 


ব্যতীত কিছু নয় । এরপর বহির্দেশ থেকে আগত মুসাফিরদেরকে জিজ্ঞাসাবাদ করায় তারা 
সবাই চন্দ্রকে দ্বিখণ্ডিত অবস্থায় দেখেছে বলে স্বীকার করে।---( ইবনে কাসীর) 


চন্দ্র বিদীর্ণ হওয়ার ঘটনা সম্পর্কে কয়েকটি প্রশ্ন ও জওয়াব ঃ গ্রীক দর্শনের নীতি 
এই যে, আকাশ ও গ্রহ-উপগ্রহের পক্ষে বিদীর্ণ হওয়া ও সংযুক্ত হওয়া সম্ভবপর নয়। 
সুতরাং এই নীতির ভিত্তিতে চন্দ্র বিদীর্ণ হওয়া অসম্ভব। জওয়াব এই যে, দার্শনিকদের 


২২২ . তঙ্ষসীরে মা'আরেফুল-কোরআন ॥ অচ্টম খণ্ড 


এই নীতি নিছক একটি দাবী 25 ۱ এর পক্ষে যত প্রমাণ পেশ করা হয়েছে, সবগুলো 
অসার ও ভিত্তিহীন। আজ পর্যন্ত কোন যুক্তিভিত্তিক প্রমাণ দ্বারা চন্দ্র বিদীর্ণ হওয়া অসম্ভব 
বলে প্রমাণ করা যায়নি। তবে অক্ত জনসাধারণ প্রত্যেক সুকঠিন বিষয়কে অসম্ভব বলে 
ধারণা করে থাকে । বলা বাহুল্য, মো'জেযা বলাই হয় এমন কাজকে, যা সাধারণ অভ্যাস 
বিরুদ্ধ ও সাধারণের সাধ্যাতীত এবং বিস্ময়কর হয়ে থাকে। সচরাচর ঘটে এরূপ মামুলী 
ঘটনাকে কেউ মোঁ“জেযা বলবে না। 


দ্বিতীয় প্রশ্ন এই যে, এরূপ বিরাট ঘটনা ঘটে থাকলে বিশ্বের ইতিহাসে তা স্থান পেত। 
কিন্ত এখানে চিন্তার বিষয় এই যে, ঘটনাটি মক্কায় রান্্রিকালে ঘটেছিল। তখন বিশ্বের 
অনেক দেশে দিন ছিল। সুতরাং সেসব দেশে এই ঘটনা দেখার প্রশ্নই উঠে না। কোন 
কোন দেশে অর্ধ রান্ত্রি এবং কোন কোন দেশে یئ‎ ١118 ছিল। তখন সাধারণত সবাই 
وم‎ থাফে। যারা জাগ্রত থাকে, তারাও তো সর্বক্ষণ চন্দ্রের দিকে তাকিয়ে থাকে না। 
চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেলে তার আলে'ক্করশিমতে তেমন কোন প্রভেদ হয় না যে, এই প্রভেদ 
দেখে মানুষ চন্দ্রের দিকে আকুস্ট হবে। এছাড়া এটা ছিল স্বল্পক্ষণের ঘটনা । আজকাল 
দেখা যায় যে, কোন দেশে চন্দ্রগ্রহণ হলে পূর্বেই পত্র-পত্রিকা ও বেতারযন্ত্রের মাধ্যমে ঘোষণা 
করে দেওয়া হয়। এতদসত্ত্বেও হাজারো লাখো মানুষ চন্দ্রগ্রহণের কোন খবর রাখে না। 
তারা টেরই পায় না। জিজ্ঞাসা করি, এটা কি চন্দরগ্রহণ আদৌ না হওয়ার প্রমাণ হতে পারে £ 
অতএব, পৃথিবীর সাধারণ ইতিহাসে উল্লিখিত না হওয়ার কারণে এই ঘটনাকে মিথ্যা বলা 
- 518 ١٦ ۱ 


এতদ্যাতীত ভারতের সুপ্রসিদ্ধ ও নির্ভরযোগ্য “তারীখে-ফেরেশতা গ্রন্থে এই ঘটনা 
উল্লিখিত হয়েছে । মালাবাবের জনৈক মহারাজা এই ঘটনা স্বচক্ষে দেখেছিলেন এবং 
তার রোজ-নামচায় তা লিপিবদ্ধও করেছিলেন। এই ঘটনাই তার ইসলাম গ্রহণের কারণ 
হয়েছিল। উপরে আবু দাউদ ও বায়হাকীর রেওয়ায়েত দ্বারা প্রমাণিত হয়েছে যে, মক্কার 
মুশরিকরা বহিরাগত লোকদেরকে এ সম্পর্কে জিজ্তাসাবাদ করলে তারাও ঘটনা প্রত্যক্ষ 
করার কথা স্বীকার করে। 


GC ond IA Sadr هی ۵2۱ ار دی‎ ۶ ۱ 

eine J مستمر سو آن روا ية بعرضوا ویقو لوا‎ «۶ 69 
অর্থ দী্ঘস্থায়ী। কিন্তু আরবী ভাষায় কোন সময়ে مر‎ - ও 7০০০1 চলে যাওয়া ও 
নিঃশেষ হয়ে যাওয়ার অর্থেও আসে। তফসীরবিদ মুজাহিদ ও কাতাদাহ রে) এ স্থলে এই 
অর্থই নিয়েছেন। আয়াতের অর্থ এই যে, এটা স্বশ্পক্ষণস্থায়ী যাদুর প্রতিক্রিয়া, যা আপনা 
আপনি নিঃশেষ হয়ে যাবে । سمثر‎ শব্দের এক অর্থ শক্ত ও কঠোর হয়। আবুল আলীয়া 
ও যাহহাক (রা) এই তফসীরই করেছেন। অর্থাৎ এটা বড় শক্ত যাদু। 


মন্কাবাসীরা যখন চাক্ষুষ দেখাকে মিথ্যা বলতে পারল না, তখন যাদু ও শক্ত যাদু বলে 
নিজেদেরকে প্রবোধ দিল । 


সুরা ক্কামার ২২৩ 


ক lA A ردی‎ 


0৯৯৯০ 7০1 05 52779 10৯০ 17এর শাব্দিক অর্থ স্থির হওয়া। অর্থ এই যে, 


প্রত্যেক কাজ চূড়ান্ত পর্যায়ে পৌছে পরিক্ষার হয়ে যায়। সত্যের উপর যে জালিয়াতির পর্দা 
ফেলে রাখা হয়, তা পরিণামে উন্মুক্ত হয়েই যায় এবং সত্য সত্যরূপে এবং মিথ্যা মিথ্যারূপে 
0030 


৩১৭০ -এর শাব্দিক অর্থ মাথা তোলা, আয়াতের অর্থ এই‏ الی الداع 


যে, আহ্বানকারীর প্রতি তাকিয়ে হাশরের ময়দানের দিকে ছুটতে থাকবে । - আগের আয়াতে 
দৃষ্টি অবনমিত থাকার কথা বলা হয়েছে। উভয় বক্তব্যের মিল এভাবে যে, হাশরে বিভিন্ন 
স্থান হবে। কোন কোন স্থানে মস্তক অবনমিতও থাকবে । 


এত 
5 و‎ 50 A ৫৪ 22 ৩ 
জর > 4 সি ঠা 44252 
22 - +3 
وقد يشا القزان لل کر فل من شکړه‎ 


(৯) তাদের পূর্বে নৃহের সম্পৃদায়ও মিথ্যারোপ করেছিল। তারা মিখ্যারোপ করে- 
ছিল আমার বান্দা নৃছের প্রতি এবং বলেছিল £ এ তো উল্মাদ। তারা তাকে হুমকি প্রদর্শন 
করেছিল। (১০) অতঃপর নে তার পালনকর্তাকে ডেকে বললঃ আমি অক্ষম, অতএব 
তুমি প্রতিবিধান কর। (১১) তখন আমি খুলে দিলাম আকাশের দ্বার প্রবল বারিবর্ষণের 
মাধ্যমে । (১২) এবং ভূমি থেকে প্রবাহিত করলাম প্রম্রবণ। অতঃপর সব পানি মিলিত 
হল এক পরিকল্পিত কাজে। (১৩) আমি নৃহকে আরোহণ করালাম এক কাষ্ঠ ও পেরেক 
নিমিত জলযানে, (১৪) যা চলত আমার দৃষ্টির সামনে । এটা তার পক্ষ থেকে প্রতিশোধ 
ছিল, যাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। (১৫) আমি একে এক নিদর্শনরূপে রেখে দিয়েছি। 
অতএব কোন চিন্তাশীল আছে কি? (১৬) কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতকবাণী | 
(১৭) আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য। অতএব কোন চিন্তাশীল 
আছে কি? 











২২৪ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


তফসীরের সার-সংক্ষেপ 


তাদের পূর্বে নূহের সম্প্রদায়ও মিথ্যারোপ করেছিল (অর্থাৎ তারা নূহের প্রতি মিথ্যা- 
রোপ করেছিল এবং) বলেছিল £ এ তো উন্মাদ! (তারা কেবল একথা বলেই ক্ষান্ত হয়নি; 
বরং একটি অনর্থক কাজও করেছিল, অর্থাৎ) তারা নূহ (আ)-কে হুমকি প্রদর্শন করেছিল । 


لئن لم تنه ہا ذو ح لتکو نن س المر ¢ (সুরা শোয়ারায় এর উল্লেখ আছে‏ 


AAAS 


সে তার পালনকর্তাকে ডেকে বলল ঃ আমি অপারক, (আমি এদের‏ -( جو میس 


মুকাবিলা করতে পারি না) অতএব আপনিই (তাদের ) প্রতিশোধ গ্রহণ করুন । (অর্থাৎ 


ANA ں ع‎ ৮ 


তাদেরকে ধ্বংস করে দিনঃ যেমন অন্য আয়াতে আছে ঃ آلار ض‎ ৮9৩) رې لا تن‎ 


(BTA 


[২০১ فرھن‎ ৩ ৩৮ ) অতঃপর আমি প্রবল বারিবর্ষণের মাধ্যমে তাদের 


উপর আকাশের দ্বার খুলে দিলাম এবং ভূমি থেকে জারি করলাম ۱ অতঃপর 
(আকাশ ও যমীনের ) সব পানি মিলিত হল একক পরিকল্পিত কাজে (অর্থাৎ কাফিরদের 
ধ্বংস সাধনে। উভয় পানি মিলিত হয়ে প্লাবন বৃদ্ধি করল এবং তাতে সবাই নিমজ্জিত হল )। 
আমি নহ আ)-কে (প্লাবন থেকে বাঁচানোর জন্য) আরোহণ করালাম এক কাষ্ঠ ও পেরেক 
নিমিত জলযানে, যা আমারই তত্ত্বাবধানে (পানির উপর ) ভেসে চলত । ) 8 
তার সাথে ছিল )। এটাই তাঁর পক্ষ থেকে প্রতিশোধ ছিল, খাঁকে প্রত্যাখ্যান করা হয়েছিল । 
[ অর্থাৎ নূহ আ)। রসূল ও আল্লাহ্‌র অধিকার ওতপ্রোতভাবে জড়িত। তাই এতে কুফরও 
দাখিল আছে। অতএব কুফরের কারণে নিমজ্জিত করা হয়নি-_এরপ সন্দেহ করার অব- 
কাশ রইল না ]। আমি এই ঘটনাকে শিক্ষার জন্য (কাহিনী ও কিংবদন্তীতে ) রেখে দিয়েছি। 
অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি? (দেখ) আমার শাস্তি ও সতর্কবাণী ফেমন 
কঠোর ছিল। আমি (এমন এমন কাহিনী সম্বলিত) কোরআনকে উপদেশ গ্রহণের জন্য 
সহজ করে দিয়েছি। (সাধারণত সবার জন্য, কারণ এর বর্ণনাভঙ্গি সুস্পষ্ট এবং বিশেষত 
আরবদের জন্য, কারণ এটা আরবী ভাষায় )। অতএব (কোরআনে এসব উপদেশের বিষয়- 
বস্তু দেখে) কোন উপদেশ গ্রহণকারী আছে কি? (অর্থাৎ এসব কাহিনী দেখে বিশেষভাবে 
কাফিরদের সতর্ক হওয়া উচিত )। ۱ 


আনুষন্গিক জ্ঞাতব্য বিষয় 
س‎ 3 A ور و و‎ 


এর শাব্দিক অর্থ হুমকি প্রদর্শন করা হল ।‏ و آ زد جر -مچنون و از ور 


উদ্দেশ্য এই যে, তারা নূহ (আ)-কে পাগলও বলল এবং তাঁকে হুমকি প্রদর্শন করে রিসালতের 
কর্তব্য পালন থেকে বিরতও রাখতে চাইল। অন্য এক আয়াতে আছে যে? তারা নৃহ আ)-কে 


সূরা ক্কামার | ২২৫ 


হমকি প্রদর্শন করে বলল £ যদি আপনি প্রচার ও দাওয়াতের কাজ থেকে বিরত না হন, ত 
আমরা আপনাকে প্রস্তর বর্ষণ করে মেরে ফেলব । 

আবদ ইবনে হ্মায়েদ রে) মুজাহিদ (র) থেকে বর্ণনা করেন, নূহ আ)-র সম্পূদায়ের 
কিছু লোক তাঁকে পথেঘাটে কোথাও পেলে গলা টিপে ধরত। ফলে তিনি বেহ শ হয়ে যেতেন। 
এরপর হুঁশ ফিরে এলে তিনি আল্লাহ্র দরবারে দোয়া করতেন ঃ আল্লাহ্‌, আমার সম্প্রদায়কে 
ক্ষমা করুন । তারা অক্ত। সাড়ে নয়শ বছর পর্যন্ত সম্প্রদায়ের এহেন নির্যাতনের জওয়াব 
দোয়ার মাধ্যমে দিয়ে অবশেষে নিরুপায় হয়ে তিনি বদদোয়া করেন, যার ফলে সমগ্র জাতি 
মহাপ্লাবনে E হয়। 


۸ سے و .| 


ঠ_ অৰ্থাৎ ভূমি থেকে স্ফীত পানি এবং আকাশ‏ لتقی الما ء ৪‏ علی 5 قدو 


থেকে বধষিত পানি এভাবে পরস্পরে মিলিত হয়ে গেল যে, সমগ্র জাতিকে ডুবিয়ে মারার যে 
পরিকল্পনা আল্লাহ্‌ তা“আলা করেছিলেন, তা বাস্তবায়িত হয়ে গেল। ফলে পাহাড়ের 5 
কেউ আশ্রয় পেল না। ۱ 


J کج و‎ AN 


A 55 1113-019) mk coka جج‎ অর্থ কাঠের 


৩ শব্দটি 3 ৬৯ ৩ এর বহুবচন । অর্থ পেরেক, কীলক, যার সাহায্যে ত‏ وی 
সংযুক্ত করা হয়। উদ্দেশ্য নৌকা।‏ 


A A uw 4 {AJA + ۸ 2 পালাল 


ও এর অর্থ দ্বিবিধ $‏ کرو ১৪৭‏ پس نا ! لقران ثلن ১৪১‏ من مد کر | 


এক. মুখস্থ করা এবং দুই. -- ও শিক্ষা অর্জন করা। এখানে উভয় অর্থ বোঝানো 
যেতে পারে। আল্লাহ্‌ তা'আলা কোরআনকে মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছেন । 
ইতিপূর্বে অন্য ফোন এশী গ্রন্থ এরূপ ছিল না। তওরাত, ইজীল ও যবুর মানুষের মুখস্থ 
ছিল না। আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে সহজীকরণের ফলশ্র্তিতেই কচি কচি বালক- 
বালিকারাও সমগ্র ফোরআন মুখস্থ করে ফেলতে সক্ষম হয় এবং তাতে একটি যের- 
যবরের পার্থক্য হয় না। চৌোদ্দশ বছর ধরে প্রতি স্তরে প্রতি ভূখণ্ডে হাজারো লাখো হাফেঘের 
বুকে আল্লাহ্‌র কিতাব কোরআন সংরক্ষিত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। 


এ ছাড়া কোরআন পাক তার উপদেশ ও শিক্ষার বিষয়বস্তূফ্ষে খুবই সহজ করে বর্ণনা 
করেছে। ফলে বড় বড় আলিম, বিশেষজ্ঞ ও দার্শনিক যেমন এর দ্বারা উপকৃত হয়, 
তেমনি গণ্ডমূ্খ ব্যক্তিরাও এর শিক্ষা ও উপদেশমূলক্ বিষয়বস্তু দ্বারা প্রভাবান্বিত ۱ 


ইজতিহাদ তথা বিধানাবলী চয়ন করার জন্য কোরআনকে সহজ. করা হয়নি £$ 
আলোচ্য আয়াতে (3-% এর সাথে 55 ১4) সংযুক্ত করে আরও বলা হয়েছে যে, মুখস্থ 


করা ও উপদেশ গ্রহণ করার সীমা পর্যন্ত কোরআনকে সহজ করা হয়েছে। ফলে প্রত্যেক 
২৯" : 


২২৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


আলিম ও জাহিল, ছোট ও বড়---সমভাবে এর দ্বারা উপরুত হতে পারে। এতে জরুরী হয় 
না যে, কোরআন পাক থেকে বিধানাবলী চয়ন করাও তেমনি সহজ হবে। বলা বাহলা, এটা 
একটা স্বতন্ত্র ও কঠিন শাস্ত্র । যেসব প্রগাঢ় জ্ঞানী আলিম এই শাস্ত্রের গবেষণায় জীবনপাত 
করেন, কেবল তারাই এই শাস্ত্রে ব্যুৎপত্তি অর্জন করতে পারেন। এটা প্রত্যেকের বিচরণক্ষেন্র 
নয়। ۱ 


কোন কোন মুসলমান উপরোক্ত আয়াতকে সম্বল করে কোরআনের মূলনীতি ও 
ধারাসমূহ পূর্ণরূপে আয়ত্ত না করেই মুজতাহিদ হতে চায় এবং বিধানাবলী চয়ন করতে 
চায়। উপরোক্ত বক্তব্য দ্বারা তদের ভ্রান্তি ফুটে উঠেছে। বলা বাহুল্য, এটা পরিক্ষার 
পথন্রষ্টতা । ۱ 


ا 3৩5‏ ودره سنا یوم ری 

ف بور یں سیر تر اس یم یازس ما 
Me ANTS MII UL EE EL‏ 
من‌مُذکرف کب 1525 la (51 ৪১১৬০:‏ مه 

2১ 04 52855205590 lS emt 1 

9১: و نف ای اب هرگ‎ 4৩৩৫ 
25606 ১48 655 کهآ ودب‎ 
2524 All شوم و ?39 ےا ا‎ 2৪ بش‎ 
BES Hols LG Ll CS 7 9199৬ 
من شد ڪر‎ যেনে 12064 ৫০১৯৫ ৫৫ 
১1013) (50 54561০৯৬৬৮4 অর্ধ 
64552 &) ০ 
ر درو عنم‎ Jal IE ০৪ ৬ 











57151 5 ২২৭ 


۳ 


৫ £ ৫‏ طص رو 3 ارس 
8০০০০৪০২০০১ ৪১৬০১‏ 
2 


۸, (4 4 2 Lp 29 LE 92 
01181 ৩৪ ৪৪১০৩ من ای و‎ 15৩৩ عذ اب‎ 


۶ و و ع 


یلگ مین مدّجیر 6 کلقذ یام ال GH‏ ارم 
LG SHIN YS Gt WS _‏ 


৮) “আদ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল, অতঃপর কেমন কঠোর হয়েছিল আমার 
শাস্তি ও সতর্কবাণী ! (১৯) আমি তাদের উপর প্রেরণ করেছিলাম ঝঞ্ঝা-বায়ূ এক চিরা- 
চরিত অশুভ দিনে। (২০) তা মানুষকে উৎখাত করছিল, যেন তারা উৎপাটিত খজ্র 
বৃক্ষের কাণ্ড । (২১) অতঃপর কেমন কঠোর ছিল আমার শান্তি ও সতর্কবাণী । (২২) 
আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। অতএব কোন চিন্তাশীল আছে কি? 
(২৩) সামুদ সম্প্রদায় সতককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল। (২৪) তারা বলেছিল 8 
আমরা কি আমাদেরই একজনের অনুসরণ করব? তবে তো আমরা বিপথগামী ও বিকার- 
গ্রস্তরূপে গণ্য হব। (২৫) আমাদের মধ্যে কি তারই প্রতি উপদেশ নাযিল করা হয়েছে £ 
বরং সে একজন মিথ্যাবাদী, দাস্তিক। (২৬) এখন আগামীকল্যই তারা জানতে পারবে 
কে মিথ্যাবাদী, দাস্তিক। (২৭) আমি তাদের পরীক্ষার জন্য এক উদর প্রেরণ করব, অতএব 
তাদের প্রতি লক্ষ্য রাখ এবং সবর কর (২৮) এবং তাদেরকে জানিয়ে দাও যে, তাদের মধ্যে 
পানির পালা নির্ধারিত হয়েছে এবং পালাক্রম্মে উপস্থিত হতে হবে। (২৯) অতঃপর তারা 
তাদের সংগীকে ডাকল। মে তাকে ধরল এবং বধ করল। (৩০) অতঃপর কেমন কঠোর 
ছিল আমার শাস্তি ও সতর্কবাণী! (৩১) আমি তাদের প্রতি একটিমাত্র নিনাদ প্রেরণ করে- 
ছিলাম। এতেই তারা হয়ে গেল শুদ্ক শাখাপল্পব নিমিত দলিত খোঁয়াড়ের ন্যায় ৷ (৩২) 
আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। অতএব কোন চিন্তাশীল আছে কি? 
(৬৩) লত-সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল । (৩৪) আমি তাদের 
প্রতি প্রেরণ করেছিলাম প্রস্তর বর্ষণকারী প্রচণ্ড ঘূর্ণিবায়_; কিন্তু লূত-পরিবারের উপর নয়। 
আমি তাদেরকে রাতের শেষ প্রহরে উদ্ধার করেছিলাম । (৩৫) আমার পক্ষ থেকে অনু- 
্রহস্বরূপ। যারা রুতজ্ঞতা স্বীকার করে, আমি তাদেরকে এভাবেই পুরজ্ছৃত করে থাকি। 
(৩৬) جج‎ তাদেরকে আমার প্রচণ্ড পাকড়াও সম্পকে সতর্ক করেছিল। অতঃপর তারা 
সতর্কবাণী সম্পর্কে বাকবিতণ্ডা করেছিল। (৩৭) তারা লূত (আ)-এর কাছে তার মেহ- 
_ মানদেরকে দাবী করেছিল। তখন আমি তাদের চক্ষু লোপ করে দিলাম অতএব আস্বাদন 
কর আমার শাস্তি ও সতর্কবাণী । (৩৮) তাদেরকে প্রত্যষে নির্ধারিত শাস্তি আঘাত হেনে- 
ছিল। (৩৯) অতএব আমার শাস্তিও সতর্কবাণী আস্বাদন কর। (৪০) আমি কোরআন- 
কে বুঝবার জন্য সহজ করে দিয়েছি , অতএব কোন চিন্তাশীল আছে কি? (৪১) ফির- 
জাউন সম্প্রদায়ের কাছেও সতর্ককারিগণ আগমন করেছিল। (৪২) তারা আমার সকল 


২২৮ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥॥ অষ্টম খণ্ড, 


নিদর্শনের প্রতি মিথ্যারোপ করেছিল। অতঃপর আমি পরাড়ুতকারী, পরাক্রমশালীর ন্যায় 
তাদেরকে পাকড়াও করলাম । ٠ 





তফসীরের সার-সংক্ষেপ | 

আদ সম্পরদায়ও (তাদের পয়গঞ্ধরের প্রতি) মিথ্যারোপ করেছিল। অতঃপর কেমন 
কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্কবাণী । তাদের কাহিনী এই যে) আমি তাদের 
উপর প্রেরণ করেছিলাম প্রচণ্ড বাতাস, এক অবিরাম অশুভ দিনে। € অর্থাৎ সেই সময়টি 
তাদের জন্য চিরতরে অশুভ হয়ে রয়েছে । সেদিন যে শাস্তি এসেছিল, সেটা কবরের 
আযাবের সাথে সংলগ্ন হয়ে গেছে। এরপর পরকালের আযাব এবং তার সাথে মিলিত হবে, 
যা কোন সময় খতম হবে না)। সেই বায়্‌ এভাবে মানুষকে (তাদের জায়গা থেকে) উৎখাত 
করছিল, যেন তারা উৎপাটিত খর্জুর বৃক্ষের কাণ্ড । (এতে তাদের দীর্ঘাকৃতি হওয়ার দিকেও 
ইঙ্গিত আছে )। অতএব (দেখ) কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী । আমি 
কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে 
কি? সামুদ সম্পূদায়ও পয়গন্ধরগণের প্রতি মিথ্যারোপ করেছিল। (কেননা, এক পয়গঞ্ধরের 
প্রতি মিথ্যারোপ করা সকল পয়গস্রের প্রতি মিথ্যারোপ করারই নামান্তর )। তারা বলেছিল ঃ 
আমরা কি আমাদেরই একাকী একজনের অনুসরণ করব? (অর্থাৎ ফেরেশতা হলে 
আমরা ধর্মের ব্যাপারে তার অনুসরণ করতাম অথবা সাঙগপাঙ্গ বিশিষ্ট হলে পাথিব ব্যাপারে 
তার অনুসরণ করতাম। সে তো একাকী মানব। এমতাবস্থায় যদি আমরা অনুসরণ 
করি) তবে তো আমরা পথভ্রষ্ট ও বিকারপগ্রস্তরূপে গণ্য হব। আমাদের মধ্য থেকে 
(মনোনীত হয়ে ) তার প্রতিই কি ওহী নাযিল হয়েছেঃ (কখনই এরূপ নয়) বরং সে একজন 
মিথ্যাবাদী, দাস্তিক। [নেতা হওয়ার জন্য দস্তভরে সে এমন কথাবার্তা বলে। আল্লাহ্‌ 
তা“আলা হযরত সালেহ্‌ আ)-কে বললেন ঃ তুমি তাদের অর্থহীন কথাবার্তায় দুঃখ করো না] 
সত্বরই (অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই) তারা জানতে পারবে কে মিথ্যাবাদী, ۱ 
( অর্থাৎ নবুয়ত অস্বীকার করার কারণে তারাই মিথ্যাবাদী এবং YT কারণে তারাই 
নবীর অনুসরণ করতে লজ্জাবোধ করে। তারা উন্্রীর মো'জেযা চাইত। তাদের আবেদন 
অনুযায়ী প্রস্তরের ভিতর থেকে) তাদের পরীক্ষার জন্য আমি এফ উল্ট্রী বের করব। 
অতএব তাদের (কর্মকাণ্ডের ) প্রতি লক্ষ্য রাখ এবং সবর কর। (OYY IIT হলে) 
তাদেরকে জানিয়ে দাও যে, তাদের মধ্যে (কূপের ) পানির পালা নির্ধারিত হয়েছে। 
(অর্থাৎ তোমাদের চতুষ্পদ জন্তু ও উন্্রীর পালা নির্ধারিত হয়ে গেছে)। প্রত্যেককে পালা- 
ক্রমে উপস্থিত হতে হবে। [সেমতে উন্্রী আবিভ্ূত হল এবং সালেহ (আ) একথা 
জানিয়ে দিলেন ]। অতঃপর (পালা দেখে তারা অতিষ্ঠ হয়ে গেল এবং) তারা (উন্ট্রীকে 
হত্যা করার উদ্দেশ্যে) তাদের সংগী (কুদার )-কৈ ডাকল। সে তাঙ্কে ধরল এবং বধ 
করল। অতঃপর (দেখ) কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী (শাস্তি এই যে) 
আমি তাদের প্রতি একটি মান্র নিনাদ (ফেরেশতার) প্রেরণ করেছিলাম। এতেই তারা হয়ে 
গেল শুক্ষ শাখাপল্লব নিমিত দলিত বেড়ার ন্যায়। (অর্থাৎ ক্ষেত অথবা জন্ত-জানোয়ারের 


সুরা ক্কামার ২২৯ 


হিফাযতের জন্য শুঙ্ক তৃণ ইত্যাদি দ্বারা বেড়া অথবা খোঁয়াড় বানানো হয়। কিছুদিন পর 
এগুলো দলিত ও চর্ণ-বিচুর্ণ হয়ে যায়। তারাও এমনিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। আরবরা 
এই বেড়া ও খোঁয়াড়ের সাথে দিবারান্র পরিচিত ছিল। তাই তারা এর অর্থ খুব বুঝত )। 
আমি কোরআনকে উপদেশের জন্য সহজ করে দিয়েছি। অতএব কোন উপদেশ গ্রহণকারী 
আছে কিঃ লুত সম্প্রদায়ও পয়গন্বরদের প্রতি মিখ্যারোপ করেছিল। আঁমি তাদের উপর 
প্রস্তররৃম্টি বর্ষণ করেছি। কিন্তু پچ‎ পরিবারের উপর নয়। আমি তাদেরকে রাতের 
শেষ প্রহরে (বস্তির বাইরে নিয়ে যেয়ে) উদ্ধার করেছিলাম। আমার পক্ষ থেকে অনুগ্রহ- 
স্বরূপ। যারা কৃতজ্ঞতা স্বীকার করে তর্থাৎ ঈমান আনে ), আমি তাদেরকে এইভাবেই 
পুরস্কৃত করে থাকি। [ অর্থাৎ ক্রোধাগ্নি থেকে রক্ষা করি। লৃত আ) আযাব আসার পূর্বে] 
তাদের আমার প্রচণ্ড আযাব সম্পর্কে সতর্ক করেছিল। অতঃপর তারা সতর্কবাণী সম্পর্কে 
বাকবিতপ্ডা করেছিল। (অর্থাৎ বিশ্বাস করল না। যখন লরতের কাছে আমার ফেরেশতা 
মেহমানের বেশে আগমন করল এবং তারা সুন্দর বালকদের আগমন জানতে পারল, তখন 
সেখানে এসে ১. তারা লুতের কাছে তার মেহমানদেরকে কুমতলবে দাবী করল। [ ফলে 
লূত (আ) প্রথমে বিব্রত হলেন। কিন্ত তারা ছিল ফেরেশতা । কাজেই ফেরেশতাদেরকে 
আদেশ দিয়ে ] আমি তাদের চক্ষু লোপ করে দিলাম। [ অর্থাৎ জিবরাঈল (আট) তাঁর পাখা 
তাদের চোখের উপর রেখে দিলেন। ফলে তারা অন্ধ হয়ে গেল। তাদেরকে বলা হল £ ] অতএব, 
আমার শাস্তি ও সতর্কবাণীর মজা আস্বাদন কর। (অন্ধ করার পর ) প্রত্যষে তাদেরকে 
স্থায়ী আযাব আঘাত হেনেছিল। (বলা হলঃ) অতএব, আমার শাস্তি ও সতর্কবাণী আস্বাদন 
কর। (এই বাক্য প্রথমে অন্ধ হওয়ার আযাবের পর বলা হয়েছিল। এখানে ধ্বংস করার 
পর বলা হয়েছে। কাজেই পুনরার্ত্তি নেই)। আমি কোরআনকে উপদেশের জন্য সহজ 
করে দিয়েছি। অতএব, কোন উপদেশ গ্রহণকারী আছে কি? ফ্রিরাউন সম্প্রদায়ের কাছেও 
অনেক সতর্কবাণী পৌছেছিল। [ অর্থাৎ ম্সা আ)-র বাণী ও মো'জেযা ]। কিন্তু তারা 
আমার সকল নিদর্শনের (অর্থাৎ নয়টি প্রসিদ্ধ নিদর্শনের ) প্রতি মিথ্যারোপ করেছে। 
(অর্থাৎ সেগুলোর অন্তর্নিহিত অর্থ তওহীদ ও নবুয়তের প্রতি মিথ্যারোপ করেছিল। নতুবা 
ঘটনাবলীকে মিথ্যা বলা সম্ভবপর নয় )। অতঃপর আমি প্রবল পরাক্রান্তের ন্যায় তাদেরকে 
পাকড়াও করলাম। (অর্থাৎ আমার পাকড়াওকে কেউ প্রতিহত করতে পারল না।. সুতরাং 
প্রবল পরাক্রান্ত স্বয়ং আল্লাহ্‌ তা'আলা )। | 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় - 

৷ কতক শব্দাৰ্থের ব্যাখ্যাঃ ১৮ শব্দটি দুই জায়গায় ব্যবহাত হয়েছে। প্রথমে 
সামূদ গোত্রের আলোচনায় তাদেরই উক্তিতে। এখানে এর অর্থ পাগলামি। দ্বিতীয় 
/%5০) 5 এবাক্যাংশে। এখানে * ৯০ এর অর্থ জাহান্নামের অগ্নি। অভিধানে এই 
শব্দটি উভয় অর্থে ব্যবহাত হয়। 


১৪৮৩ مرار د ۶- را ود و ه عن‎ শব্দের অর্থ কামপ্রবৃত্তি চরিতার্থ করার 
| 


২৩০ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


জন্য কাউকে ফুসলানো। কওমে লূত বালকদের সাথে অপকর্মে অভ্যস্ত ছিল। আল্লাহ্‌ 
তা“আলা তাদের পরীক্ষার জন্যই কয়েকজন ফেরেশতাকে সুশ্রী বালকের বেশে প্রেরশ 
করেন। দুর্ত্তরা তাদের সাথে অপকর্মে লিপ্ত হওয়ার জন্য লূত (আ)-এর গৃহে উপস্থিত 
হয়। লৃত আ) দরজা বন্ধ করে দেন। কিন্ত তারা দরজা ভেঙ্গে অথবা প্রাচীর টপকিয়ে 
ভিতরে আসতে থাকে। লৃত আ)বিব্রত বোধ করলে ফেরেশতাগণ তাদের পরিচয় প্রকাশ 
করে বললেন £ আপনি চিন্তিত হবেন না। এরা আমাদের কিছুই করতে পারবে না। 
আমরা তাদেরকে শাস্তি দেওয়ার জন্যই আগমন করেছি । ) 


সরা ক্কামার কিয়ামত নিকটবতাঁ হওয়ার আলোচনা দ্বারা শুরু করা হয়েছে, যাতে 
দুনিয়ার লোভ-লালসায় পতিত এবং পরকাল-বিমুখ কাফিরদের চৈতন্য ফিরে আসে। 
প্রথমে কিয়ামতের আযাব বর্ণনা করা হয়েছে। এরপর তাদের পাথিব মন্দ পরিণাম ব্যক্ত 
করার জন্য পাঁচটি বিশ্ববিশ্ত সম্প্রদায়ের অবস্থা, পয়গস্থরগণের বিরোধিতার কারণে তাদের 
অশুভ পরিণতি ও ইহকালেও নানা আযাবে পতিত হওয়ার কথা বিধৃত হয়েছে ۱ 


সর্বপ্রথম নৃহ আ)-র সম্প্রদায়ের অবস্থা আলোচনা করা হয়েছে। কারণ, তারাই 
বিশ্বের সর্বপ্রথম জাতি, যাদেরকে আল্লাহ্‌র আযাব ধ্বংস করে দেয়। এই কাহিনী পূবে 
বণিত হয়েছে। আলোচ্য আয়াতসমূহে ‘আদ, সামূদ, কওমে-লূত ও কওমে ফিরাউন এই 
চার সম্প্রদায়ের আলোচনা রয়েছে । তাদের ঘটনাবলী কোরআন পাকের কয়েক জায়গায় 
বণিত হয়েছে । এখানে সংক্ষেপে উল্লেখ করা হয়েছে । 


এই পীঁচটি জাতি ছিল বিশ্বের শক্তিশালী ও প্রবল পরাক্রান্ত জনগোচ্ঠী। কোন শক্তির 
কাছে তারা মাথা নত করত না। আলোচ্য আয়াতসমূহে তাদের উপর আল্লাহ্‌র আযাব 
আগমনের চিন্র অঙ্কন করা হয়েছে। প্রত্যেক জাতির বর্ণনা শেষে কোরআন পাক এই বাক্যের 
পুনরারৃত্তি করেছে ঃ 


سے ہے a a‏ سے سے ای A‏ 7 9 


অৰ্থাৎ এত শক্তিশালী ও জনবহুল জাতির‏ -فکیف کا ر عذا بی و ند و 


উপর যখন আল্লাহ্‌র আযাব নেমে এল, তখন দেখ, তারা কিভাবে মশা-মাছির ন্যায় নিপাত 
হয়ে গেল! এতদ্সঙ্গে মুমিন ও কাফিরদের উপদেশের জন্য এই বাক্যটিও বারবার উল্লেখ 
করা হয়েছে £ ) 


سے سے سو a‏ سے 
A 5 A‏ نت 


১৯১ ০-_ অর্থাৎ আল্লাহ্‌র এই মহা‏ بسر نا القرا ৪১০০৩‏ سر 


শাস্তির و‎ থেকে আত্মরক্ষার একমাত্র পথ হচ্ছে কোরআন। উপদেশ ও শিক্ষা গ্রহণের 
সীমা পর্যন্ত আমি কোরআনকে সহজ করে দিয়েছি। কাজেই সেই ব্যক্তি চরম হতভাগা ও 
বঞ্চিত, যে কোরআন দ্বারা উপকৃত হয় না।. পরে উল্লিখিত আয়াতসমূহে রসূলুল্লাহ (সা)-র 
আমলে বিদ্যমান লোকদেরকে বলা হয়েছে যে, তোমাদের যুগের কাফিররা ধন-সম্পদ, 
জনসংখ্যা এবং শক্তি ও সাহসে ‘আদ, সামুদ ও ফিরাউন সম্পুদায়ের চাইতে বেশী নয় । 
এমতাবস্থায় তারা কিরূপে নিশ্চিন্তে বসে রয়েছে। 


সুরা ক্কামার ২৩১ 


ام قن ول 
(লী‏ 2 امہ رق ا 52 
9৩5 62‏ 86605225875 
৫05 865০4845542‏ 
افکلتآشیاع کته لین مذکره ول نیو کعوه نی الزیره 


تر رات A a E r a Sb‏ 
৮4‏ یر کک شش 5 পার্টি ৮৮৫ 5 ৫‏ و پ و 
ول AS‏ صخر وار تس ات سح جن و هرن ی 
لے Et‏ 
হর I ঠ/ ৩৪০‏ 


€ € 





جم سم ر 











(৪৩) তোমাদের মধ্যকার কাফিররা কি তাদের চাইতে 5ت‎ ۶ না তোমাদের 
মুক্তির সনদপত্র রয়েছে কিতাবসমূহে ? (88) না তারা বলে যে, আমরা এক অপরাজেন্ন 
দল? (8৫) এ দল তো সত্বরই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে । (৪৬) বরং 
কিয়ামত তাদের প্রতিশ্চত সময় এবং কিয়ামত ঘোরতর বিপদ ও তিক্ততর । (৪৭) 
নিশ্চয় অপরাধীরা পথন্রম্ট ও বিকারপ্রস্ত । (৪৮) যেদিন তাদেরকে মুখ ছেঁচড়িয়ে টেনে 
নেওয়া হবে জাহান্নামে, বলা হবে £ অগ্নির খাদ্য আস্বাদন কর। (৪৯) আমি প্রত্যেক 
বস্তুকে পরিমিতরূপে সূম্টি করেছি। (৫০) আমার কাজ তো এক মুহর্তে চোখের পলকের 
মত। (৫১) আমি তোমাদের সমমনা লোকদেরকে ধ্বংস করেছি, অতএব কোন চিন্তাশীল 
আছে কি? (৫২) তারা ঘা কিছু করেছে, সবই আমলনামায় লিপিবদ্ধ আছে (৫৩) 
ছোট ও বড় সবই লিপিবদ্ধ ৷ (৫৪) আল্লাহ্‌ভীরুরা থাকবে জান্নাতে ও নির্ঝরিণীতে ; (৫৫) 
যোগ্য আসনে, সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে । 





253 সার-সংক্ষেপ 


(কাফিরদের কাহিনী ও কুফরের কারণে তাদের শাস্তির ঘটনাবলী তোমরা শুনলে। 
_ এখন তোমরাও যখন কুফরের অপরাধে অপরাধী, তখন তোমাদের শাস্তির কবল থেকে 
বেঁচে যাওয়ার কোন কারণ নেই)। তোমাদের মধ্যকার কাফিররা কি তাদের (অর্থাৎ 
উল্লিখিত কাফিরদের) চাইতে শ্রেষ্ঠ? (যে কারণে তোমরা অপরাধ করা সত্তেও শাস্তিপ্রাপ্ত, 
হবে না?) না তোমাদের জন্য (এশী ) কিতাবসমূহে. মুক্তির সনদপত্র রয়েছে? না তারা 





২৩২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


বলে যে, আমরা এক অপরাজেয় দল? (তাদের পরাজিত হওয়ার তো সুস্পষ্ট প্রমাণাদি 
বিদ্যমান রয়েছে এবং তারা নিজেরাও এতে বিশ্বাস করে। এরপরও একথা বলার অর্থ 
এই যে, তাদের মধ্যে শাস্তি প্রতিরোধকারী কোন শক্তি আছে। শাস্তি থেকে বেচে যাওয়ার 
উল্লিখিত তিনটি উপায়ের মধ্য থেকে কোন্টি তোমাদের অজিত আছে? প্রথমৌক্ত দুটি 
উপায় তো সুস্পম্টরপেই বাতিল। অভ্যন্ত কারণাদির দিক দিয়ে তৃতীয় উপায়টি সম্ভবপর 
হলেও তা ঘটবে না, বরং বিপরীতটা ঘটবে । এভাবে ঘটবে যে, ) এ দল শীঘই পর।জিত 
হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে। (এই ভবিষ্যদ্বাণী বদর, খন্দক ইত্যাদি 
যুদ্ধে বাস্তব রূপ লাভ করেছে। এই পাথিব শান্তিই শেষ নয় )। বরং (বড় শাস্তির জন্য ) 
কিয়ামত তাদের (আসল ) প্রতিশ্ুত সময়। (কিয়ামতকে সামান্য মনে করো না বরং) 
কিয়ামত ঘোরতর বিপদ ও তিক্ততর। (এটা অবশ্যই সংঘটিত হবে। একে অস্বীকার 
করার ব্যাপারে) এই অপরাধীরা পথভ্রষ্ট ও বিকারগ্রস্ত। (তাদের এই ভুল সেদিন ধরা 
পড়বে, ) যেদিন তাদেরকে মুখ ছেঁচড়িয়ে জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে। (বলা 
হবে ৪) জাহান্নামের (অগ্নির) মজা আস্বাদন কর। (যদি তারা এ কারণে সন্দেহ করে যে, 
কিয়ামত এই মুহূর্তে কেন সংঘটিত হয় না, তবে এর কারণ এই যে,) আমি প্রত্যেক বস্তুকে 
পরিমিতরূপে সৃষ্টি করেছি। (সেই পরিমাণ আমার জানা আছে। অর্থাৎ প্রত্যেক বস্তুর 
সময়কাল ইত্যাদি আমার জ্ঞানে নিদিষ্ট ও নির্ধারিত আছে। এমনিভাবে কিয়ামত সংঘ- 
টিত হওয়ারও একটি সময় নিদিষ্ট আছে। সেই সময় না আসার কারণেই কিয়ামত সংঘ- 
টিত হচ্ছে না। এর ফলে কিয়ামত সংঘটিতই হবে না বলে প্রতারিত হওয়া উচিত নয়। 
সময় এলে সে সম্পর্কে) আমার কাজ মূহ্তের মধ্যে চোখের পলকে হয়ে যাবে। (তোমরা 
যদি মনে কর যে, তোমাদের চালচলন আল্লাহ্‌র কাছে অপছন্দনীয় ও গহিত নয়। ফলে 
কিয়ামত হলেও তোমাদের কোন চিন্তা নেই, তবে শুনে রাখ) আমি তোমাদের সমমনা 
লোকদেরকে (আযাব দ্বারা) ধ্বংস করেছি। (এটাই তোমাদের চালচলন গহিত হওয়ার 
সৃস্প্ট দলীল )। অতএব (এই দলীল থেকে) উপদেশ গ্রহণকারী কেউ আছে কিঃ 
(তাদের ক্রিয়াকর্ম আল্লাহ্‌র জ্ঞানের আওতা-বহিভতও নয়, যদ্দরুন তাদের ক্রিয়াকর্ম 
গহিত হওয়া সত্ত্বেও আযাব থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারত। বরং) তারা 
যা কিছু করে, সবই (আল্লাহ্‌ তা'আলা জানেন এবং) আমলনামায় লিপিবদ্ধ আছে (এরূপ 
নয় যে,কিছু লেখা হয়েছে এবং কিছু বাদ গড়েছে, বরং) প্রত্যেক ছোট ও বড় সবই (তাতে) 
লিপিবদ্ধ। (সুতরাং আযাব যে হবে, এতে কোন সন্দেহ নেই। পক্ষান্তরে) যারা আল্লাহ্ভীর 
পরহিযগার, তারা থাকবে (জান্নাতের ) উদ্যানসমূহে ও নির্বরিণীতে, চমৎকার স্থানে, সবাধি- 
পতি সম্রাট আল্লাহ্র সান্নিধ্যে অর্থাৎ জান্নাতের সাথে আল্লাহ্‌র নৈকট্যও অজিত হবে। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

কয়েকটি শব্দার্থের ব্যাখ্যাঃ 2) শব্দটি ) 527) এর বহুবচন । অভিধানে ৷ 
প্রত্যেক লিখিত কিতাবকে ১} 52) বলা হয়। হযরত দাউদ (আ)-এর প্রতি অবতীর্ণ 
বিশেষ কিতাবের নামও যবুর। 5৯ এ--এর অর্থ অত্যধিক ভয়াবহ এবং )৮1 শব্দের 


সূরা ক্কামার ২৩৩ 


অর্থ তিক্ততর। এটা /* থেকে উদ্ভূত। কঠোর ও কষ্টকর বিষয়কেও 7 ও 71 বলা 
: হয়। J শব্দের অর্থ এখানে জাহান্নামের অগ্নি। € ৮4 1 শব্দটি 8৯৪০ এর 
_বহুবচন। এর অর্থ অনুসারী; অর্থাৎ যাঁরা তাদের অনুসারী ও সমমনা । ১৯৪৮০ এর 
অর্থ মজলিস, বসার জায়গা এবং ১ ১০ এর অর্থ সত্য। উদ্দেশ্য এই যে, এই মজলিস 
মহতী হবে। এতে কোন অসার ও বাজে কথাবার্তা হবে না। 


وج نت ۸۳۴م পাপা‏ و পারা‏ 


3১১৪ ৮ ৩১৬ (৮০ قد ر- | نا کل‎ শব্দের আভিধানিক অর্থ পরিমাপ করা, 
۳ سے ٌ سے‎ 


রি 
কোন বস্তু উপযোগিতা অনুসারে পরিমিতরাপে তৈরী করা। আয়াতে এ অর্থও উদ্দেশ্য 
হতে পারে অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা বিশ্ব জাহানের সকল শ্রেণীর বস্ত বিজ্ঞসুলভ পরিমাপ 
সহকারে ছোটবড় ও বিভিন্ন আকার-আকুতিতে তৈরী করেছেন। অঙ্গুলিসমূহ একই রূপ 
তৈরী করেন নি-_ দৈর্ঘ্যে পার্থক্য রেখেছেন। হাত পায়ে দৈর্ঘ্য প্রস্থ রেখেছেন, খোলা, বন্ধ 
হওয়া এবং সংকোচন ও সম্প্রসারণের জন্য স্প্রিং সংযোজিত করেছেন। এক এক অঙ্গের 
প্রতি লক্ষ্য করলে আল্লাহ্‌র কুদরত ও হিকমতের বিস্ময়কর দ্বার উন্মোচিত হতে দেখা যাবে। 


শরীয়তের পরিভাষায় “কদর” শব্দটি আল্লাহ্‌র তকদীর তথা বিধিলিপির 5 
ব্যবহাত হয়। অধিকাংশ তফসীরবিদ কোন কোন হাদীসের ভিত্তিতে আলোচ্য আয়াতে 
এই অর্থই নিয়েছেন। 

মসনদে আহমদ, মুসলিম ও তিরমিষীর রেওয়ায়েতে হযরত আবূ হুরায়রা (রা) 
বর্ণনা করেন, কোরাইশ কাফিররা একবার রসূলুল্লাহ (সা)-র সাথে তকদীর সম্পকে 
বিতর্ক শুরু করলে আলোচ্য আয়াত অবতীর্ণ হয়। এই অর্থের দিক দিয়ে আয়াতের 
' উদ্দেশ্য এই যে, আমি বিশ্বের প্রত্যেকটি বস্ত তকদীর অনুযায়ী সৃষ্টি করেছি। অর্থাৎ আদি- 
কালে সৃজিত বস্ত, তার পরিমাণ, সময়কাল, হ্রাস-রদ্ধির পরিমাপ বিশ্ব অস্তিত্ব লাভের পূর্বেই 
লিখে দেওয়া হয়েছিল। এখন বিশ্বে যা কিছু সৃম্টিলাভ করে, তা এই আদিকালীন তকদীর 
অনুযায়ীই সুষ্টিলাভ করে। ۱ 

তকদীর ইসলামের একটি অকাট্য ধর্মবিশ্বাস। যে একে সরাসরি অস্বীকার করে, 
সে কাফির। আর যারা দ্ধর্থতার আশ্রয় নিয়ে অস্বীকার করে, তারা ফাসিক। আহ্মদ, 
আবূ দাউদ ও তিবরানী বণিত হযরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর (রো) রেওয়ায়েতে রসূলুজাহ্‌ 
সো) বলেন ঃ প্রত্যেক উম্মতে কিছু লোক মজুসী (অগ্নিপূজারী কাফির ) থাকে । আমার 
উম্মতের মজুসী তারা, যারা তকদীর মানে না। এরা অসুস্থ হলে এদের খবর নিও না এবং 
মরে গেলে কাফন-দাফনে অংশগ্রহণ করো না--(রূহল-মা“আনী )।॥ 


۰" 
سر رة الرحمن‎ 
মদীনায় অবতীর্ণ, ৭৮ আয়াত, ৩ রুকু 


Lo GREE TOY SE COA Pie 
Ss EINES ou دو مع الات )لا موا ال‎ 

ভিউ 52৬9) ৬০০৪9০৩2৩1৩ 

3582945501৬ 82419 
BIEL cod Bec ০৬ চা 
۾‎ SE CSS EG BAD رب السرکین ورب‎ 

۱ 70۱ و د 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র নামে শুরু‏ 


(১) করুণাময় আল্লাহ্‌ (২) শিক্ষা দিয়েছেন কোরআন, (৩) সৃষ্টি করেছেন 
মান্ষ, (8) তাকে শিখিয়েছেন বর্ণনা । (৫) সূর্য ও চন্দ্র হিসাবমত চলে (৬) এবং তৃণলতা 















সরা আর-রহর্মান ২৩৫ 


e Tm সিজদারত আছে। (৭) তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন 
করেছেন তুলাদণ্ড, (৮) যাতে তোমরা সীমালঙ্ঘন না কর তুলাদণ্ডে। (৯) তোমরা 
ন্যায্য ওজন কায়েম কর এবং ওজনে কম দিয়ো না। (১০) তিনি পৃথিবীকে স্থাপন করে- 
ছেন সূষ্ট জীবের জন্য। (১১) এতে আছে ফলমূল এবং বহিরাবরণ বিশিষ্ট খর্জর রুক্ষ । 
(১২) আর আছে খোসাবিশিষ্ট শঙ্য ও সুগন্ধি ফুল। (১৩) অতএব তোমরা উভয়ে তোমা- 
দের পালনকর্তার কোন্‌ কোন্‌ অনুগ্রহকে অস্বীকার করবে? (১৪) তিনি মানুষকে সুষ্টি 
করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ব মৃতিকা থেকে (১৫) এবং জিনকে সুড্টি করেছেন অগ্নি- 
শিখা থেকে (১৬) অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তীর কোন্‌ কোন্‌ অনুগ্রহ 
অস্বীকার করবে? (১৭) তিনি দুই উদয়াচল ও দুই অন্তাচলের মালিক। (১৮) অতএব 
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে? (১৯) 
তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন। (২০) উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল 
যা তারা অতিক্রম করে না। (২১) অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্‌ 
কোন্‌ অবদানকে অস্বীকার করবে (২২) উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মোতি ও প্রবাল । 
(২৩) অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার 
করবে? (২৪) দরিয়ায় বিচরণশীল পর্বতদৃশ্য জাহাজসমূহ তাঁরই (নিয়ন্ত্রণাধীন)। (২৫) 
অতএব তোমরা উভয্মে তোমাদের পালনকর্তার কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে? 


৷ সূরার যোগসূত্র এবং ৪1 Jly বাক্যটি বারবার উল্লেখ করার ۶ 
পূর্ববর্তী সূরা ক্কার্মারের অধিকাংশ বিষয়বস্তু অবাধ্য জাতিসমূহের শাস্তি সম্পর্কে বণিত 


AT‏ یم سے سس 


হয়েছিল। তাই প্রত্যেক শান্তির পর মানুষকে হুশিয়ার করার জন্য (5 ৩৬ ০৯৪ 


তাও‏ و و 


বাক্যটি বারবার ব্যবহার করা হয়েছে। এর সাথে সাথে ঈমান ও‏ عذ | بی و نذ و 


পা 825 পা সেল A পা 


۲ আনুগত্যে উৎসাহিত করার জন্য দ্বিতীয় বাক্য 6و پسر نا الفران‎ বারবার 


উল্লেখ করা হয়েছে। 


এর বিপরীতে সূরা রহমানের বেশীর ভাগ বিষয়বস্তু আল্লাহ্‌ তা'আলার ইহলৌকিক 
ও পারলৌকিক অবদানসমূহের বর্ণনা সম্পকিত। তাই যখন কোন বিশেষ অবদান উল্লেখ 
করা হয়েছে, তখনই মানুষকে হ'শিয়ার ও কৃতজ্ঞতা স্বীকারে উৎসাহিত করার জন্য 


Sn “iu حر‎ 


৮৪৮১ বাক্যটি বারবার উল্লেখ করা হয়েছে। সমগ্র সূরায় এই বাক্য‏ 81 ء و بکما 


سس سے تح রাজ‏ 


একন্রিশ বার ব্যবহাত হয়েছে। প্রত্যেক বার বাক্যটি নতুন নতুন বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত 
হওয়ার কারণে এটা অলংকার শাস্ত্রের পরিপন্থী নয়। আল্লামা সুয়ুতী এ ধরনের পুনরুল্লেখের 


২৩৬ তফসীরে মাআরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


নাম রেখেছেন তরদীদ। এটা বিশুদ্ধভাষী আরবদের গদ্য ও পদ্য রচনায় বহুল ব্যবহাত 

ও প্রশংসিত। শুধু আরবী ভাষাই নয়, ফারসী, উদ্দু বাংলা প্রভৃতি ভাষায় সর্বজনস্থীরুত 

কবিদের কাব্যেও এর নযীর পাওয়া যায়। এসব নষীর উদ্ধৃত করার স্থান এটা নয়। তফসীর 
-মা'আনীতে এ স্থলে কয়েকটি নযীর উল্লেখ করা হয়েছে। 


তফসীরের সার-সংক্ষেপ 


করুণাময় আল্লাহ্‌ (তাঁর অসংখ্য অবদান আছে। তন্মধ্যে একটি আধ্যাত্মিক অবদান 
এইযে, তিনি) কোরআন শিক্ষা দিয়েছেন (অর্থাৎ বিশ্বাস স্থাপন করার জন্য এবং ইল্ম 
হাসিল করে আমল করার জন্য কোরআন নাযিল করেছেন, যাতে বান্দারা চিরস্থায়ী সুখ 
ও আরাম হাসিল করে। আরেকটি শারীরিক অবদান এই যে, তিনি) সৃম্টি করেছেন 
মানুষ, (অতঃপর) তাকে শিখিয়েছেন বিরতি (এর উপকারিতা হাজারো । অন্যের মুখ 
থেকে কোরআন শিক্ষা করা ও শিক্ষা দেওয়া তন্মধ্যে একটি। আরেকটি বিশ্বজনীন দৈহিক 
অবদান এই যে, তাঁর আদেশে) সূর্য ও চন্দ্র হিসাবমত চলে এবং তৃণলতা 9 7 ۱ 
(আল্লাহর) অনুগত। সূর্য ও চন্দ্রের গতি দ্বারা দিবা-রাত্র, শীত-গ্রীষ্ম এবং মাস ও বছরের 
হিসাব জানা যায়। কাজেই তা অবদান। (আল্লাহ্‌ তা“আলা মানুষের জন্য রৃক্ষাদির মধ্যে 
অসংখ্য উপকার সৃচ্টি করেছেন। কাজেই রক্ষের আনুগত্যও এক অবদান। আরেক 
অবদান এই যে)তিনিই আকাশকে সমুন্নত করেছেন। (নভোমণুলীয় উপকারিতা ছাড়াও 
এর একটা বড় উপকার এই যে, একে দেখে স্রষ্টার অপরিসীম মাহাত্ম্য অনুধাবন করা 


যায়। আল্লাহ্‌ বলেন £ پتغکر و ن فی خأ السا وان‎ আরেক অবদানএই 


যে, তিনিই (দুনিয়াতে) দাড়ি-পাল্লা স্থাপন করেছেন, যাতে তোমরা ওজনে কমবেশী না কর। 
(এটা যখন লেনদেনের হক পূর্ণ করার একটি মন্ত্র, যদ্দ্বারা হাজারো বাহ্যিক ও অভ্যন্তরীণ 
অনিষ্ট দূর হয় তখন তোমরা বিশেষভাবে এই অবদানের ক্কৃতজ্ঞতা স্বীকার কর এবং এটাও 
এক কৃতজতা যে) তোমরা ন্যায্য ওজন কায়েম কর এবং ওজনে কম দিয়ো না। 
(আরেক অবদান এই যে) তিনিই সৃষ্ট জীবের জন্য পৃথিবীকে (তার স্থানে) স্থাপন 
করেছেন। এতে আছে ফলমূল এবং বহিরাবরণ বিশিষ্ট খরজুর বৃক্ষ ۱ আর আছে খোসা 
বিশিষ্ট শস্য ও সুগ'ন্ধ ফুল অতএব (হে জিন ও মানব) তোমরা তোমাদের পালনকর্তার 
(এত অধিক অবদানের মধ্য থেকে) কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে £ (অর্থাৎ 
অস্বীকার করা খুবই হঠকারিতা এবং জাত্বল্যমান বিষয়সমূহকে অস্বীকার করার নামান্তর । 
আরেক অবদান এই যে ) তিনিই মানুষকে (অর্থাৎ তাদের আদি পুরুষ আদমকে ) সৃষ্টি 

করেছেন পোড়ামাটির ন্যায় শুক্ষ মৃত্তিকা থেকে এবং জিনকে (অর্থাৎ তাদের আদি পুরুষকে) ۰ 
সৃষ্টি করেছেন খাঁটি অগ্নি থেকে যাতে ধূন্ম ছিল না। অতঃপর প্রজননের মাধ্যমে উভয় 
জাতি বংশ রূদ্ধি পেতে থাকে)। অতএব €হে জিন ও মানব) তোমরা তোমাদের পালন- 
কর্তার (এত অধিক অবদানের মধ্য থেকে) কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে? 
তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক। (দুই উদয়াচল ও দুই অস্তাচলের অর্থ সূর্য ও 
চন্দ্রের দুই উদয়াচল ও দুই অস্তাচল। দিবা-রান্রির শুরু ও শেষের উপকারিতা এর সাথে 


সুরা আর-রহমান | ২৩৭ 


সম্পৃক্ত। কাজেই এটাও একটা অবদান। অতএব (হেজিন ও মানব) তোমরা তোমাদের 
পালনকর্তার (এত অধিক অবদানের মধ্য থেকে) কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে? 
(আরেক অবদান এই যে) তিনি দুই দরিয়াকে (দৃশ্যত) মিলিত করেছেন, ফলে (বাহ্ত ) 
সংযুক্ত হয়ে প্রবাহিত হয়; কিন্তু (প্রকৃতপক্ষে ) উভয়ের মাঝখানে রয়েছে এক (প্রাকৃতিক ) 
অন্তরাল, যা তারা (অর্থাৎ উভয় দরিয়া ) অতিক্রম করতে পারে না। (লবণাক্ত পানি ও 
মিষ্ট পানির উপকারিতা অজানা নয়। দুই দরিয়া সংযুক্ত হওয়ার মধ্যে প্রমাণগত অবদানও 
আছে)। অতএব (হে জিন ও মানব) তোমরা তোমাদের পালনকর্তার (এত অধিক অব- 
দানের মধ্য থেকে) কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে? (দুই দরিয়া সম্পফিত 
এক অবদান এই যে) উভয় দরিয়া থেকে মোতি ও প্রবাল উৎপন্ন হয়। (এগুলোর উপ- 
কারিতা ও অবদান হওয়া বর্ণনা সাপেক্ষ নয়)। অতএব (হেজিন ও মানব) তোমরা 
তোমাদের পালনকর্তার (এত অধিক অবদানের মধ্য থেকে) কোন্‌ কোন্‌ অবদানকে 
অস্বীকার করবে? (আরেক অবদান এই যে) তাঁরই নিয়ন্ত্রণাধীন €ও মালিকানাধীন ) 
সেই জাহাজসমূহ যেগুলো সমুদ্রে পর্বত সদৃশ ভাসমান (দৃষ্টিগোচর হয়। এগুলোর উপ- 
কারিতাও দিবালোকের মত সুস্পষ্ট )। অতএব (হে জিন ও মানব) তোমরা তোমাদের 
পালনকর্তার (এত অধিক অবদানের মধ্য থেকে) কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীক।র করবে? 


_ আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

সূরা আর-রহমান মক্কায় অবতীর্ণ, না মদীনায় অবতীর্ণ এ বিষয়ে মতভেদ রয়েছে। 
কুরতুবী কতিপয় হাদীসের ভিত্তিতে মক্কায় অবতীর্ণ হওয়াকে অগ্রাধিকার দিয়েছেন! তির- 
মিষীতে হযরত জাবের রো) বর্ণনা করেন যে, রসূলুল্লাহ (সা) কয়েকজন লোকের সামনে সমগ্র 
সূরা আর-রহমান তিলাওয়াত করেন । তাঁরা শুনে নিশ্চুপ থাকলে রসূলুল্লাহ্‌ সো) বললেনঃ 
আমি 'লায়লাতুল জিনে' (জিন-রজনীতে ) জিনদের সামনে এই সূরা তিলাওয়াত করেছিলাম । 
প্রভাবান্বিত হওয়ার দিক দিয়ে তারা তোমাদের চেয়ে উত্তম ছিল। কারণ, আমি যখনই সূরার 


“Su ioe سے سے‎ 


আয়াতটি তিলাওয়াত করতাম, তখনই তারা সমস্বরে বলে উঠত £‏ خبای الاء ر ہکما 


৩০০ ভি ৬4৩ 4১) অর্থাৎ হে আমাদের পালনকর্তা!‏ نعمک فلک الحمد 

আমরা আপনার কোন অবদানকেই অস্বীকার করব না! আপনার জন্যই সমস্ত প্রশংসা । এই 
হাদীস থেকে জানা যায় যে, সুরাটি মন্ধায় অবতীর্ণ । কেননা, “জিন-রজনীর' ঘটনা মস্ধায় 
সংঘটিত হয়েছিল। এই রজনীতে রসূলুল্লাহ সো) জিনদের কাছে ইসলাম প্রচার করেছিলেন 
এবং তাদেরকে ইসলামী শিক্ষা দান করেছিলেন । 


কুরতুবী এ ধরনের আরও কয়েকটি হাদীস উদ্ৃত করেছেন। সব হাদীস ছারা জানা 
যায় যে, স্রাটি মক্কায় অবতীর্ণ । 


সূরাটিকে ‘রহমান’ শব্দ দ্বারা শুরু করার তাৎপর্য এই যে, মন্ধার কাফিররা আল্লাহ্‌ 
তা“আলার এই নাম সম্পর্কে অবগত ছিল না। তাই মুসলমানদের মুখে ‘রহমান’ নাম শুনে 


২৩৮ ۰ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


نت م ! و 


তারা বলাবলি করত £ ی‎ be রহমান আবার কি? তাদেরকে অবহিত 


করার জন্য এখানে এই নাম ব্যবহার করা ۱ 


দ্বিতীয় কারণ এই যে, পরের আয়াতে কোরআন শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে ۱ 
কাজেই ‘রহমান’ শব্দটি ব্যবহার করে একথাও ব্যক্ত করা হয়েছে যে এই কোরআন শিক্ষা 
দেওয়ার কার্যকরী কারণ হচ্ছে একমান্র আল্লাহ্‌ তা'আলার রহমত ও করুণা। নতুবা তার 
দায়িত্বে কোন কাজ ওয়াজিব বা জরুরী নয় এবং তিনি কারও মুখাপেক্ষী নন। 

এরপর সমগ্র সূরায় আল্লাহ্‌ তা'আলার ইহলৌন্কিক ও পারলৌকিক অবদানসমূহের 


سییج۔-۔ IATA‏ ہہ 


অব্যাহত বর্ণনা রয়েছে । علم القرا ن‎ বলে সর্বরহৎ অবদান দ্বারা শুরু করা 


হয়েছে। কোরআন সর্বরহৎ অবদান । কেননা, এতে মানুষের ইহলৌকিক ও পারলৌকিক 
উভয় প্রকার কল্যাণ রয়েছে । সাহাবায়ে কিরাম কোরআনকে কায়মনোবাক্যে গ্রহণ 
করেছেন এবং এর প্রতি যথার্থ মর্ষাদা প্রদর্শন করেছেন। ফলে আল্লাহ্‌ তা'আলা তাঁদেরকে 
পরকালীন উচ্চ মর্যাদা ও নিয়ামত দ্বারা গৌরবাঘিত করেছেন এবং দুনিয়াতেও এমন উচ্চ 
আসন দান করেছেন, যা রাজা-বাদশাহ্‌রাও হাসিল করতে পারে না। 


7a. 


ব্যাকরণের নিয়ম অনুযায়ী (৮ ক্রিয়াপদের দুটি কর্ম থাকে---এক,. যা শিক্ষা 


দেওয়া হয় এবং দুই. যাকে শিক্ষা দেওয়া হয়। আয়াতে প্রথম কর্ম উল্লেখ করা হয়েছে; 
অর্থাৎ কোরআন। কিন্ত দ্বিতীয় কর্ম অর্থাৎ কাকে শিক্ষা দেওয়া হয়েছে, তার উল্লেখ নেই। 
কোন কোন তফসীরবিদ বলেন £ এখানে রসূলুল্লাহ, সো) উদ্দেশ্য। কেননা, আল্লাহ্‌ তা'আলা 
প্রত্যক্ষভাবে তাঁকেই শিক্ষা দিয়েছেন। অতঃপর তাঁর মধ্যস্থতায় সমগ্র সৃষ্ট জীব এতে 
দাখিল রয়েছে । এরূপও হতে পারে যে, কোরআন নাধিল করার লক্ষ্য সমগ্র সৃষ্ট জগতকে 
পথপ্রদর্শন করা ও তাদেরকে নৈতিক চরিত্র ও সৎ কর্ম শিক্ষা দেওয়া । এই ব্যাপকতার দিকে 
ইঙ্গিত করার জন্যই আয়াতে বিশেষ কোন কর্ম উল্লেখ করা হয়নি। 


سے ام سر টিপার তা পাড়ি‏ نسح۔٦‏ م 


মানব সৃষ্টি আল্লাহ তা'আলার একটি বড়‏ ال تسا ن علمد 1 لبیا ن 


অবদান। স্বাভাবিক ক্রম অনুসারে এটাই সর্বাগ্রে। কোরআন শিক্ষা দেওয়ার অবদানটি 
মানব সৃষ্টির পরেই হতে পারে। কিন্ত কোরআন পাক এই অবদান গ্রে এবং মানব সৃষ্টি 
পরে উল্লেখ করেছে। এতে ইঙ্গিত করা হয়েছে যে, মানব সৃষ্টির আসল লক্ষ্যই হচ্ছে কোরআন 
শিক্ষা এবং কোরআন নির্দেশিত পথে চলা। অন্য এক আয়াতে বলা হয়েছে ঃ 


A SSA وق‎ aoe eu 


“AAT TH A‏ ت 
অর্থাৎ আমি জিন ও মানবকে শুধু আমার‏ وسا خلت الجی و الا نس الا لیعبد ون 


ইবাদত করার জন্য করেছি। বলা বাহুল্য, আল্লাহ্‌র শিক্ষা বাতীত ইবাদত হতে পারে না । 


সূরা আর-্রহমান : ২৩৯ 


কোরআন এই শিক্ষার উপায় । অতএব এই দিক দিয়ে কোরআন শিক্ষা মানব সির আর 
স্থান লাভ করেছে। ۱ 

মানব সৃষ্টির পর অসংখ্য অবদান মানবকে দান করা হয়েছে। তন্মধ্যে এখানে 
বিশেষভাবে বর্ণনা শিক্ষাদানের কথা উল্লেখ করা হয়েছে । মনে হয় এর তাৎপর্য এই যে, 
মানুষের ক্রমবিকাশ, অস্তিত্ব ও স্থায়িত্বের সাথে যেসব অবদান সম্পর্কযুক্ত ঃ যেমন পানা- 
হার, শীত ও গ্রীষ্ম থেকে আত্মরক্ষার উপকরণ, বসবাসের ব্যবস্থা ইত্যাদিতে মানব ও জন্ত- 
জানোয়ার নিবিশেষে প্রাণীমান্রই অংশীদার । কিন্তু যেসব অবদান বিশেষভাবে মানুষের 
সাথে সম্পৃক্ত, সেগুলোর মধ্যে প্রথমে কোরআন শিক্ষা ও পরে বর্ণনা শিক্ষার উল্লেখ করা 
হয়েছে । কেননা, কোরআন শিক্ষা করা ও শিক্ষা দেওয়া বর্ণনাশভি"র উপরই নির্ভরশীল। 


এখানে বর্ণনার অর্থ ব্যাপক । মৌখিক বর্ণনা, লেখা ও চিঠিপত্রের মাধ্যমে বর্ণনা 
এবং অপরকে বোঝানোর যত উপায় আল্লাহ্‌, তা'আলা সৃষ্টি করেছেন, সবই এর অন্তভূ-স্ত। 
বিভিন্ন ভূখণ্ড ও বিভিন্ন জাতির বিভিন্ন ভাষা ও বাকপদ্ধতি সবই এই বর্ণনা শিক্ষার বিভিন্ন 
পেট পা পালে পাছ পাপা] শটে ۱ ১, 

অঙ্গ এবং এটা কার্যত علم ی۷"‎ আয্লাতের তফসীরও। 
سح‎ Jon پم ۶ز‎ 


৬৩৮০৭ ০5 ০০০৭1 আলাহ্‌ তা'আলা মানুষের জন্য ভূমগ্ডলে ও 


নভোমগুলে অসংখ্য.অবদান সৃষ্টি করেছেন। এই আয়াতে নভোমণ্লীয় অবদানসমূহের 
মধ্য থেকে বিশেষভাবে সূর্য ও চন্দ্রের কথা উল্লেখ করা হয়েছে। কেননা, বিশ্ব-জগতের 
গোটা ব্যবস্থাপনা এই দু'টি গ্রহের গতি ও কিরণ-রশ্মির সাথে গভীরভাবে জড়িত রয়েছে। 


و بر سس وود 


৩) ১৯ শব্দটি কারও কারও মতে ধাতু। এর অর্থ হিসাব। কেউ কেউ বলেন যে, এটা 


৮ ৮৯১, শব্দের বহুবচন। আয়াতের উদ্দেশ্য এই যে, সূর্য ও চন্দ্রের গতি এবং কক্ষপথে: 


বিচরণের অটল ব্যবস্থা একটি বিশেষ হিসাব ও পরিমাপ অনুযায়ী চানু রয়েছে। সূর্য ও 
চন্দ্রের গতির উপরই মানব জীবনের সমস্ত কাজ-কারবার নির্ভর করে। এর মাধ্যমেই 


দিবারান্রির পার্থক্য, খতূ পরিবর্তন এবং মাস ও বছর নির্ধারিত হয়। (১) ৩০৯১ শব্দটিকে 
> ৮৯>-এর বহুবচন ধরা হলে অর্থ এই হবে যে, সূর্য ও চন্দ্র প্রত্যেকের পরিক্রমণের 
আলাদা আলাদা হিসাব আছে। বিভিন্ন ধরনের হিসাবের উপর সৌর ও চান্দ্র ব্যবস্থা চাল, 


রয়েছে। এসব হিসাবও এমন অটল ও অনড় যে, লাখো বছর 09 হওয়ার পরও এতে 
এক মিনিট বা এক সেকেণ্ডেরও পার্থক্য হয়নি ۱ 


বর্তমান যুগকে বিজ্ঞানের উন্নতির যুগ বলা হয়। বিজানের বিস্ময়কর নব নব 
আবিষ্ষার প্রত্যেকটি বুদ্ধিমান মানূষকে হতবুদ্ধি করে রেখেছে। কিন্তু মানবাবিষ্কৃত বস্ত 
ও আল্লাহ্‌র সৃষ্টির মধ্যে সুস্পম্ট পার্থক্য প্রত্যেকেরই চোখে পড়ে। মানবাবিষ্কৃত বস্তর 
মধ্যে ভাঙ্গাগড়া এক অপরিহার্য বিষয়। মেশিন যতই মজবুত ও শক্ত হোক না কেন কিছু- 
দিন পর তা মেরামত করা, কমপক্ষে কিছুটা পরিক্ষার-পরিচ্ছন্ন করা জরুরী হয়ে ۱ 


২৪০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


মেরামত ও পরিচ্ছন্নকরণের সময়ে মেশিনটি অকেজো থাকে । কিন্তু আল্লাহ, তা“আলার 
প্রবতিত এই বিশালকায় গ্রহগুলো কোন সময় মেরামতের মুখাপেক্ষী হয় না এবং এদের 
অব্যাহত গতিধারায় কোন পার্থক্যও হয় না। 


ت نج سم و پر و ح 


_-কাগুবিহীন লতানো গাছকে (৮১ এবং‏ 5 ر النچم و الشجر پسچدا ن 


কাণ্ুবিশিষ্ট বৃক্ষকে ۰ شجر‎ বলা হয়। অর্থাৎ সর্বপ্রকার লতাপাতা ও বৃক্ষ আল্লাহ্‌ 


_ তা'আলার সামনে সিজদা করে। সিজদা চূড়ান্ত সম্মান প্রদর্শন ও আনুগত্যের লক্ষণ। তাই 

এখানে উদ্দেশ্য এই যে, আল্লাহ্‌ তা"আলা প্রত্যেক বক্ষ, লতাপাতা, ফল ও ফুলকে যে যে বিশেষ 
কাজ ও মান্ষের উপকারের জন্য সৃম্টি করেছেন, তারা অনবরত সেই কাজ করে যাচ্ছে এবং 
নিজ নিজ কর্তব্য পালন করে মানৃষের উপকার সাধন করে যাচ্ছে। এই সষ্টিজগত ও বাধ্যতা- 
মূলক আন্গত্যকেই আয়াতে “সিজদা” বলে ব্যক্ত করা হয়েছে।-_-(রাহুল-মা“আনী, মাযহারী ) 


LANA পাপা پر سے‎ পা পা পাও 


দুটি বিপরীত শব্দ‏ 45& » وفع و السما ء رفعها و وضع الميزان 
শব্দের অর্থ সমুন্নত করা এবং £55 শব্দের অর্থ নীচে রাখা । আয়াতে প্রথমে‏ ر نع 


আকাশকে সমুন্নত করার কথা বলা হয়েছে। স্থানগত উচ্চতা ও মর্ষাদাগত উচ্চতা উভয়ই 
এর অন্তভূস্ত। কারণ, আকাশের মর্যাদা পৃথিবীর তুলনায় উচ্চ ও শ্রেষ্ঠ । পৃথিবী আকা- 
শের বিপরীত গণ্য হয়। সমগ্র কোরআনে এই বৈপরীত্য সহকারেই আকাশ ও পৃথিবীর 
উল্লেখ করা হয়েছে। আলোচ্য আয়াতে আকাশকে সমৃন্নত করার কথা বলার পর মীযান 
স্থাপন করার কথা বলা হয়েছে, যা আকাশের বিপরীতে আসে না। চিন্তা করলে দেখা যায় 
যে, এখানেও প্ররুতপক্ষে আকাশের বিপরীতে পৃথিবীকে আনা হয়েছে । তিন আয়াতের 


ডি পাচ তা‏ سے ضر حر سے سے লিড‏ ہ۔ 


পর বলা হয়েছে es কাজেই আসলে আকাশ ও পৃথিবীর 


বৈপরীত্যই ফুটানো হয়েছে। কিন্তু বিশেষ রহস্যের কারণে উভয়ের মাঝখানে তৃতীয় একটি 
বিষয় অর্থাৎ মীযান স্থাপনের কথা বলা হয়েছে। মনে হয় এতে রহস্য এই যে, মীযান স্থাপন 
এবং পরবতাঁ তিন আয়াতে বণিত মীযানকে যথাযথ ব্যবহার করার নির্দেশ, এতদুভয়ের 
সারমর্ম হচ্ছে ন্যায় ও স্বিচার প্রতিষ্ঠা করা এবং আত্মসাৎ ও নিপীড়ন থেকে রক্ষা করা। 
এখানে আকাশকে সম্ন্নতকরণ ও পৃথিবী স্থাপনের মাঝখানে মীযানের কথা উল্লেখ করায় 
ইঞজ্িত পাওয়া যায় যে, আকাশ ও পৃথিবী সৃষ্টির আসল উদ্দেশ্যও ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা 
করা। পৃথিবীতে শান্তিও ন্যায় এবং ইনসাফের মাধ্যমেই কায়েম থাকতে পারে । নত্বা 
অনর্থই অনর্থ হবে। 


হযরত কাতাদাহ্‌, মুজাহিদ, সুদ্দী প্রমুখ “মীযান শব্দের তফসীর করেছেন ন্যায়- 
বিচার । কেননা, মীযান তথা দীড়িপাল্লার আসল লক্ষ্য ন্যায়বিচারই । তবে মীযানের 
প্রচলিত অর্থ হচ্ছে দাঁড়িপাল্লা। কোন কোন তফসীরবিদ মীযানকে এই অর্থেই নিয়েছেন । 
এর সারমর্মও পারস্পরিক লেনদেনে ন্যায় ও ইনসাফ কায়েম করা। এখানে মীযানের 


সুরা আরস্রহমান ২৪১ 


অর্থে এমন 235 দাখিল আছে, ষদ্দ্বারা কোন বস্তুর পরিমাণ নির্ধারণ করা হয়ঃ তা দুই পাল্লা" 
বিশি্ট হোক কিংবা কোন আধুনিক পরিমাপযন্ত্র হোক। 


তা‏ تس پم مس هر 


৩ 5৫০) এ ১ < چوا لا تطفوا‎ 51۱3105 ۷۲۲۰۲2 9۳5 ۲ ۲ ও 


লক্ষ্য ব্যক্ত করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তা‘আলা দাড়িপাল্লা স্থাপন করেছেন, যাতে তোমরা 
ওজনে কমবেশী করে জুলুম ও অত্যাচারে লিপ্ত না হও। 


পলা‏ رو9 


__-অর্থাৎ ইনসাফ সহকারে ন্যায্য ওজন কায়েম কর।‏ 15 ,7910 "۳ ی بالط 
টি শাব্দিক অর্থ (ইনসাফ । |‏ 


শালি. ٤ 


EE বলা বাহুল্য, ওজনে কম‏ ا ا ا এই বাক্য তাই‏ و 
দেওয়া হারাম।‏ 


HF OA OTA পা‏ جح শার্ট পার্টি‏ ت 


ডি ۷0 و ضعها‎ ১5 &1 ৩ ভূগৃষ্ঠের প্রত্যেক প্রাণীকে ادام‎ বলা হয়।--(কামুস ) 


বায়যাভী বলেন ঃ যার আত্মা .ہہ‎ -_আয়াতে (51 বলে বাহ্যত মানব 
ও জিনকে বোঝানো হয়েছে। কেননা, OT তাদের মধ্যে এই দুই শ্রেণীই 


“fue 
শরীয়তের বিধি-বিধানের আওতাভুক্ত । এই সূরায় چا‎ ۶ ۲ 5৩১ বলে তাদেরকে 


বারবার সপ্জোধনও করা হয়েছে । 
এপ পা পান 8" পা 


৪৪৫ ১ 1৪$১--8৪$১ এমন ফলমূলকে বলা হয়, যা আহারের পর স্বভাবত 


سس 


মুখের স্বাদ পরিবর্তনের উদ্দেশ্যে খাওয়া হয়। 


কন রত 9 পাক 2 
7৩৮1 ৩১ 4৯০ 5-7 শব্দটি এর বহুবচন । এর অর্থ সেই বহিরাবরণ, 
যা খজু'র ইত্যাদি ফলগুচ্ছের উপরে থাকে। 
A "A SIS “a 
৮০৯) وسصب-و الب ن و‎ অর্থ শস্য; যেমন গম, বুট, ধান, মাষ, মসুর 
ইত্যাদি । ৮2৫০ দেই খোসাকে বলে, যার ভেতরে আল্লাহ্‌র কুদরতে মোড়কবিশিষ্ট 


অবস্থায় শস্যের দানা 26و‎ করা হয়। এই খোসার আবরণে মোড়কবিশিষ্ট হওয়ার 
سس و۱‎ ۱ ۰. 


২৪২ تک‎  তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


কারণে শস্যের দানা +দূষিত আবহাওয়া ও পোকা-মাকড় ইত্যাদি থেকে পরিক্ষার-পরিচ্ছন 
থাকে। শস্যের দানার সাথে খাসাবিশিষ্ট” কথাটি যোগ করে বুদ্ধিমান মানুষের দৃষ্টি এ দিকে 
আকৃষ্ট করা হয়েছে যে, তোমরা যে রুটি, ডাল ইত্যাদি প্রত্যহ কয়েকবার আহার কর, 
এর এক একটি দানাকে সৃষ্টিকর্তা কিরূপ সুকৌশলে মৃত্তিকা ও পানি দ্বারা সুষ্টি করেছেন। 
এরপর কিভাবে একে কীট-পতঙ্গ থেকে নিরাপদ রাখার জন্য আবরণ দ্বারা ITY PUNE | 
এত কিছুর পরই সেই দানা তোমাদের মুখের গ্রাসে পরিণত হয়েছে। এর সাথে সম্ভবত আরও 
একটি অবদানের দিকে ইঙ্গিত করা হয়েছে যে, এই খোসা তোমাদের চতুষ্পদ জন্তুর খোরাক 
হয়, যাদের দুধ তোমরা পান কর এবং যাদেরকে বোঝা বহনের কাজে নিয়োজিত কর। 


سے تآ ۸۾ “٣‏ 3 


৩১০০8 14) ১--এর প্রসিদ্ধ অর্থ সুগন্ধি। ইবনে যায়েদ (রে) আয়াতের এই 
অর্থই বুঝিয়েছেন। আল্লাহ, তা'আলা স্মত্তিকা থেকে উৎপন্গ বৃক্ষ থেকে নানা রকমের সুগন্ধি 
এবং সুগন্ধযুক্ত ফুল সৃচ্টি করেছেন । ১১১০ ) শব্দটি কোন কোন সময় নির্যাস ও 
রিযিকের অর্থেও ব্যবহত হয়। বলা হয় الله‎ ১০92 5 خر جت آطلب‎ অর্থাৎ আমি 
আল্লাহ্‌র রিখিক অন্বেষণে বের হলাম। হযরত ইবনে আব্বাস রো) আয়াতে ریعان‎ 
5ت ی و‎ ۱ | 
0 بو اس سوه وسس ۔‎ 


(১৩553 09 5 ০15৪ ৮১৮ 1 শব্দটি বহুবচন । এর অর্থ অবদান । 


আয়াতে জিন ও মানবকে সম্বোধন করা হয়েছে। সুরা আর-রহমানের একাধিক আয়াতে 
জিনদের আলোচনা থেকে একথা বোঝা যায় । 


ہے سے سے سے سے سے ح۔د 
A A‏ 


39901 ٭>۔- خلق الا نسان سن صلصال کا‎ ৬৫৬] বলে সরাসরি মৃত্তিকা 
۳ ۳ 1 : ۱ 
থেকে সৃষ্ট আদম আ)-কে বোঝানো হয়েছে। تمه جو۔معلمصال‎ পানি মিশ্রিত শুষ্ক মাটি। 


$৩৪১-এর অর্থ পোড়ামাটি। অর্থাৎ মানুষকে পোড়ামাটির ন্যায় শুক্ক মৃত্তিকা থেকে সৃষ্টি 
করেছেন। 5 


سے سے سے ۸ 
w‏ ۰ 
۹ 


ডে পান‏ ۱ و6 ٠‏ ت 
7-مار چ 9165۱ ۸ 9 چو-جا ن-خلن الجان من ما رچ من نار 


অর্থ অগ্নিশিখা। For PET e Bot IRAN, TI TAT প্রধান উপাদান 
সৃতিকা। | 


জি পারা AW AM ¥‏ سا رس 
۰ 


এ» $---শীত ও গ্রীক্মকালে সূর্যের উদয়াচল ও‏ المشر ১‏ و رب المغر 7ی 


অস্তাচল গরিবতিত হয়। শীতকালে ৩): অর্থাৎ উদয়াচল এবং ৮১১৯ অর্থাৎ অস্তাচল 


সুরা আর-রহমান | ২৪৩ 
ভিন্ন ভিন্ন জায়গায় হয় । আয়াতে সম্বৎংসরের এই দুই উদয়াচল ও দুই অস্তাচলকে 
مغر بذن 6 مشر ذبان‎ 7 ব্যক্ত করা হয়েছে। | 


a 
۸ "۳ ۸ ۳ ۸ سس کی‎ 


এর আভিধানিক অর্থ | স্বাধীন ও মুক্ত ছেড়ে দেওয়া‏ سر چرچ | لبعرین 


3০) বলে মিঠা ও লোনা দুই দরিয়া বোঝানো হয়েছে। আল্লাহ্‌ তা'আলা পৃথিবীতে‏ ہی 


উভয় প্রকার 'দরিয়া হুষ্টি করেছেন। কোন কোন স্থানে উভয় দরিয়া একন্রে মিলিত হয়ে যায়, 
যার নযীর পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে পরিদৃষ্ট হয়। কিন্তু ষে স্থানে মিঠা ও লোনা উভয় প্রকার 
দরিয়া পাশাপাশি প্রবাহিত হয়, সেখানে বেশ দৃ'র পর্যন্ত উভয়ের পানি আলাদা ও স্বতন্ত্র থাকে। 
একদিকে থাকে মিঠা পানি এবং অপরদিকে লোনা পানি । কোথাও কোথাও এই মিঠা ও 
_ লোনা পানি উপরে-নীচেও প্রবাহিত হয়। পানি তরল ও সুন্ষম পদার্থ হওয়া সত্ত্বেও পরস্পরে 
. মিশ্রিত হয় না। আল্লাহ, তা'আলার 75 জন্যই বলা হয়েছে و‎ 


e کے‎ 
^ A رح‎ 9 “U٣ ر “و‎ TA a a 


0 কিন্ত উভয়ের মাঝখানে আল্লাহর কুদরতের একটি অন্তরাল থাকে, 
071 


مر শব্দের অর্থ মোতি এবং ১‏ $ ,و _ بط فر مها ا ٦‏ 7 و المر جان 


এর অর্থ প্রবাল । এটাও মূল্যবান ا‎ এতে বৃক্ষের ন্যায় শাখা হয়। এই মোতি 
ও প্রবাল সমুদ্র থেকে বের হয়। কিন্তু প্রসিদ্ধ এই যে, মতি ও মণিমুস্তা লোনা সমুদ্র থেকে 
বের হয়--মিঠা সমুদ্র নয়। আয্মাতে উভয় প্রকার সমুদ্র থেকে বের হওয়ার কথা বলা 
হয়েছে। এর জওয়াব এই যে, মোতি উভয় প্রকার সমুদ্রেই উৎপন্ন হয়। কিন্তু মিঠা পানির 
সমুদ্র প্রবহমান হওয়ার কারণে তা থেকে মোতি বের করা সহজসাধ্য নয়। মিঠা পানির 
সমুদ্র প্রবাহিত হয়ে লোনা সমুদ্রে পতিত হয় এবং সেখান থেকেই মোতি বের করা হয়। 
এ কারণেই লোনা সমুদ্রকে মোতির উৎস বলা হয়ে থাকে। 


পাও পা শা ہوے۔۔ و‎ পাপ ছি مصو‎ 

গন শব্দটি 8‏ آر ی-و لک الچوا স্পা ও 5 ডি‏ کا J‏ لا م 
বহুবচন। এর এক অর্থ নৌকা, জাহাজ। এখানে তাই বোঝানো হয়েছে। ৬১ ৮০০‏ 
শব্দটি (৫) থেকে উদ্ভূত । এর অর্থ ভেসে উঠা, উচু হওয়া অর্থে এখানে নৌকার পাল বোঝানো‏ 


হয়েছে, যা পতাকার ন্যায় উ'চু হয়। আয়াতে নৌকার নির্মাণ-কৌশল ও পানির উপর বিচরণ 
করার রহস্য বর্ণনা করা হয়েছে। 


رو ۳ و صرح ےہ یه رپ هو তর চর‏ 
(৫০৫‏ قل 8 22526 27 ০৭15‏ والا 
a‏ و سس লা‏ 


SL 


২৪৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


يھ ی 


TET یک‎ 
9১1 ০০৭4৫ 19১১ 2৫ গর্ত। ৬৩১ ৪০১০০ 


GIES Died GBA ns 
28259৬৪5 চু এ 6 سے لولتے‎ 
آن نقد رامن ما اک‎ ০ 9১৪১ ও 
فیاے الو‎ Sub I) GEIB 556 ৮৯৮1 
ا‎ ৩ 8125 ৩৫44০ 9৩ روما‎ 
15861138০55 SS INGE ESS 
5০0৫ الا رسلا‎ Us $525 2565 
(১18 ৪6৩ 4 انس‎ 296 05061 5045 
EEE TEE 
১৮, ৬১৫৪ رکا تیه هز جهھ ال‎ SNES 


سس سل موب و 
الییرمون ج بطری» فون UIE‏ حینیران 6 e‏ قات اکا 
ررکم ১ ৬:৩৫‏ لگ 


(২৬) ভৃপৃষ্ঠের সবকিছুই ধবংসশীল । (২৭) একমান্র আপনার মহিমময় ও 
মূহান্ভব পালনকর্তার সত্তা ছাড়া। (২৮) অতএব তোমরা উভয়ে তোমাদের পালন- 
কর্তার কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে? (২৯) নভোমণ্ডল ও ভূমণ্ডলের সবাই 
তাঁর কাছে প্রার্থী । তিনি সর্বদাই কোন-না-কোন কাজে রত আছেন। (৩০) অতএব 
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে? (৩১) 
হে জিন ও মানব! আমি শীঘুই তোমাদের জন্য কর্মমুক্ত হয়ে যাব। (৩২) অতএব 
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্‌ কোন্‌ অবদান অস্বীকার করবে? (৩৩) 
হে জিন ও মানবকুল, নভোমণগুল ভূমণ্ডলের প্রান্ত অতিক্ৰম করা যদি তোমাদের সাধ্যে 
কুলাগ্ন, তবে অতিক্রম FF | কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না। 
(৩৪) অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার 


be \ 


۳ 





সূরা আর-রহমান ২৪৫ 


করবে? (৩৫) ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ ও ধূম্নকুঞ্জ তখন তোমরা সেসব 
প্রতিহত করতে পারবে না। (৩৬) অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্‌ 
কোন্‌ অবদানকে অস্বীকার করবে £ (৩৭) যখন আকাশ বিদীর্ণ হবে, তখন হয়ে যাবে 
রক্তিমাভ, লাল চামড়ার ন্যাগ্স। (৩৮) অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার 
কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে? (৩৯) সেদিন মানুষ না তার অপরাধ সম্পকে 
জিজ্ঞাসিত হবে, নাজিন। (৪০) অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্‌ 
কোন্‌ অবদানকে অস্বীকার করবে ? (৪১) অপরাধীদের পরিচম্ন পাওয়া যাবে তাদের 
চেহারা থেকে; অতএব তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেওয়া হবে । (৪২) অতএব 
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে? (89) 
এটাই জাহান্নাম, ঘাকে অপরাধীরা মিথ্যা বলত । (8৪) তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত 
পানির মাঝখানে প্রদক্ষিণ করবে। (8৫) অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকতার 
কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে £ 





তফসীরের সার-সংক্ষেপ 

(এ পর্যন্ত যেসব অবদানের কথা তোমরা শুনলে, তোমাদের উচিত তওহীদ ও 
ইবাদতের মাধ্যমে এগুলোর রুতজতা আদায় করা এবং কুফর ও গোনাহের মাধ্যমে অকৃ- 
তক্ততা না করা। কেননা, এ জগত ধ্বংস হওয়ার পর আরেকটি জগৎ আসবে । সেখানে 
ঈমান ও কুফরের কারণে প্রতিদান ও শাস্তি দেওয়া হবে। পরবতা আয়াতসমূহে তাই 
বণিত হয়েছে। ইরশাদ হচ্ছে) ভূগৃষ্ঠের সবকিছুই অর্থাৎ জিন ও মানব) ধ্বংস হয়ে 
যাবে এবং (একমান্র) আপনার পালনকর্তার মহিমময় ও মহানুভব সত্তা অবশিষ্ট থাকবে। 
(উদ্দেশ্য জিন ও মানবকে হুশিয়ার করা। তারা ভূপৃষ্ঠে বসবাস করে। তাই বিশেষভাবে 
ভূপৃষ্ঠের সবকিছু ধ্বংস হবে বলা হয়েছে। এতে জরুরী হয় না যে, অন্য কোন বস্ত 
ধ্বংস হবে না। এখানে আল্লাহ্‌ তা“আলার দু'টি গুণ উল্লেখ করা হয়েছে। মহিমময় ও 
মহানুভব। প্রথমটি সম্ভাগত ও দ্বিতীয়টি আপেক্ষিক। এর সারমর্ম এই যে, অনেক মহি- 
মান্বিত ব্যক্তি অপরের অবস্থার প্রতি দূক্পাত করে না। কিন্তু আল্লাহ্‌ তা'আলার মহামহিম 
হওয়া সত্ত্বেও বান্দাদের প্রতি অনুগ্রহ ও কৃপা করেন। পৃথিবী ধ্বংস হওয়া ও এরপর 
প্রতিদান ও শাস্তিদানের সংবাদ দেওয়া মানুষকে ঈমানরূপ ধন দান করার নামান্তর । তাই 
এটা একটা বড় অবদান। সেমতে বলা হয়েছে 8) অতএব হে জিন ও মানব। তোমরা 
তোমাদের পালনকর্তার। (এত অধিক অবদানের মধ্য থেকে) কোন্‌ কোন্‌ অবদানকে 
অস্বীকার করবে? (তিনি এমন মহিমময় যে,) নভোমণ্ডল ও ভূমগুলের সবাই তারই কাছে 
(নিজ নিজ প্রয়োজন ) প্রার্থনা করে। (ভূমগুলে বসবাসকারীদের প্রয়োজন বর্ণনা সাপেক্ষ 
নয়। নভোমণ্ডলে বসবাসকারীরা পানাহার না করলেও দয়া ও অনুকল্পার মুখাপেক্ষী । 
অতএব আল্লাহ তা'আলার মহানুভবতা প্রকারান্তরে বর্ণনা করা হচ্ছে 8) তিনি সর্বদাই, 
কোন-না-কোন কাজে রত থাকেন। (এর অর্থ এরূপ নয় যে, কাজ করা তার সম্ভার জন্য 
অপরিহার্য । বরং অর্থ এই যে, বিশ্বচরাচরে যত কাজ হচ্ছে, সবই তাঁরই কাজ । তাঁর 
অনুগ্রহ এবং অনুকলম্পাও এর অন্তর্ভুক্ত । সুতরাং মহিমময় হওয়া সত্ত্বেও এরাপ অনুগ্রহ 


২৪৬ তফসীরে মা'আরেফুল-কফোরআন ॥ অস্টম খণ্ড 


ও কৃপা করাও একটি মহান অবদান )। অতএব হে মানব ও জিন! তোমরা তোমাদের পালন- 
কর্তার (এত অধিক অবদানের মধ্য থেকে) কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে? 
(অতঃপর আবার পৃথিবী ধ্বংস হওয়া সম্পর্কে বলা হচ্ছে, তোমরা মনে করো না ষে, 
ধ্বংসের পর শাস্তি ও প্রতিদান হবে নাঃ বরং আমি তোমাদেরকে পূনরায়. জীবিত করব . 
এবং শাস্তি ও প্রতিদান দেব। বলা হচ্ছে 8) হে মানব ও জিন! আমি শীঘ্রই তোমাদের 
( হিসাব-নিকাশের ) জন্য কর্মমুক্ত হয়ে যাব। (অর্থাৎ হিসাব কিতাব, নেব। রূপক ও 
আতিশয্যের অর্থে একেই কর্মমুক্ত হওয়া বলে ব্যক্ত করা হয়েছে। আতিশয্য এভাবে বোঝা 
যায় যে, মানুষ সব কাজ থেকে মুক্ত হয়ে কোন কাজে হাত দিলে একে পূর্ণ মনোনিবেশ 
বলে গণ্য করা হয়। মানুষের বুঝবার জন্য একথা বলা হয়েছে। নতুবা আল্লাহ্‌ তা'আলার 
শান এই যে, তাঁর এক কাজ অন্য কাজের জন্য বাঁধা হয়ে যায় না। তিনি যে কাজে 
মনে।বিবেশ করেন পূর্ণরূপেই মনোনিবেশ করেন । আল্লাহ্‌র কাজে অসম্পূর্ণ মনোনিবেশের 
সম্ভাবনা নেই। এই হিসাব নিকাশের সংবাদ দেওয়াও একটি মহান অবদান । তাই বলা 
হচ্ছে ঃ) হে জিন ও মানব! তোমরা তোমাদের পালনকর্তার (এত অধিক অবদানের মধ্য থেকে) 
কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে? (হিসাব-নিকাশের সময় কারও পলায়ন করারও 
সন্তাবনা নেই। তাই ইরশাদ হচ্ছে 8) হে জিন ও মানবকুল ! 75118958 9 5 
সীমা অতিক্রম করে বাইরে চলে যাওয়া যদি তোমাদের সাধ্যে কুলাম্ম, তবে ( আমিও 
দেখি,) তোমরা চলে যাও, কিন্তু) শক্তি ব্যতীত তোমরা চলে যেতে পারবে না। (শক্তি 
তোমাদের নেই। কাজেই চলে যাওয়াও সম্ভবপর নয়। কিয়ামতেও তত্রপ হবে। বরং 
সেখানে অক্ষমতা আরও বেশী হবে। মোটকথা, পলায়ন করার সম্ভাবনা নেই। এ বিষয়টি 
বলে দেওয়াও হিদায়তের কারণ এবং একটি মহান অবদান।) অতএব হে জিন ও মানব! 
তোমরা তোমাদের পালনকর্তার (এত অধিক অবদানের মধ্য থেকে) কোন্‌ কোন্‌ অবদানক্ষে 
অস্বীকার করবে? (উপরে যেমন হিসাব-নিকাশের সময় তাদের অক্ষমতা বর্ণনা করা 
হয়েছে, তেমনি অতঃপর আযাবের সময় তাদের অক্ষমতা উল্লেখ করা হচ্ছে । অর্থাৎ হে 
জিন ও মানব অপরাধীরা 1) তোমাদের প্রতি (কিয়ামতের দিন ) অগ্নিস্ফুলিঙ্গ এবং 3 
ছাড়া হবে। অতঃপর তোমরা তা প্রতিহত করতে পারবে না। একথা বলাও হিদায়তের 
' উপায় হওয়ার কারণে একটি মহান অবদান ) | অতএব হে জিন ও মানব! তোমরা তোরা- 
দের পালনকর্তার (এত অধিক অবদানের মধ্য থেকে ১ কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার 
করবে? ফেখন হিসাব-নিকাশ নেওয়া ও এতদসঙ্গে তোমাদের অক্ষমতার কথা জানা গেল, 
তখন কিয়ামতের দিন প্রতিদান ও শাস্তির বাস্তবতা প্রমাণিত হয়ে গেল। সুতরাং ) যখন 
(কিয়ামত আসবে এবং ) আকাশ বিদীর্ণ হবে, তখন হয়ে যাবে রত্তিমাভ, লাল চামড়ার 
মত। (ক্রোধের সময় চেহারা রক্তিমাভ হয়ে যায়। ক্রোধের আলামত হিসাবেই সম্ভবত এই 
রং হবে। এই সংবাদ দেওয়াও একটি মহান অবদান)। অতএব হে জিন ও মানব! তোমরা 
তোমাদের পালনকর্তার (এত অধিক অবদানের মধ্য থেকে) কোন্‌ কোন্‌: অবদানকে 
অস্বীকার করবে? অতঃপর বলা হচ্ছে যে, অপরাধী ও অপরাধের পরিচয় আল্লাহ 
তাআলার জানা আছে, কিন্তু ফেরেশতারা অপরাধীদেরকে কিভাবে চিনবে £ এ সম্পর্কে বলা 

হচ্ছে ঃ$) অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে । (কারণ তাদের 


সূরা আর-রহমান 2২৪৭ 


IAS 2 9 


চেহারা রুষ্ণবর্ণ ও চক্ষু নীলাভ হবে। যেমন অন্য আয়াতে আছে وجوه‎ ১০১ এবং 


CNT A A I۸4 سر و‎ 


অতঃপর তাদের কেশাগ্র ও পা ধরে টেনে নেওয়া‏ سر اور “ون ر ০০‏ د زرقا 


হবে। এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে অর্থাৎ আমল অনুযায়ী কারও কেশাগ্র এবং 
কারও পা ধরা হবে অথবা কখনও কেশাগ্র এবং কখনও পা ধরা হবে। এই সংবাদ দেওয়াও 
একটি অবদান)। অতএব হে জিন ও মানব! তোমরা তোমাদের পালনকর্তার (এত অধিক 
অবদানের মধ্য থেকে) কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে? এটাই সেই জাহান্নাম, 
যাকে অপরাধীরা মিথ্যা বলতো । তারা জাহান্নাম ও ফুটন্ত পানির মাঝখানে প্রদক্ষিণ 
করবে। (অর্থাৎ কখনও অগ্নির আযাব এবং কখনও ফুটন্ত পানির আযাব হবে। এই 
সংবাদ দেওয়াও একটি অবদান) অতএব হে জিন ও মানব! তোমরা তোমাদের পালনকর্তার 
(এত অধিক অবদানের মধ্য থেকে) কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে! | 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
eA مرو نت و‎ তা Lads পা তা Ae BS 


-کل سی esl‏ فا ن আঁ এও‏ )498 زو الجلال 21515 


এর অর্থ এই যে, ভূপৃষ্ঠে যত জিন ও মানব আছে, তারা সবাই ان‎ এই সূরায় 
জিন ও মানবকেই সম্বোধন করা হয়েছে । তাই আলোচ্য আয়াতে বিশেষভাবে তাদের 
প্রসঙ্গই উল্লেখ করা হয়েছে। এ থেকে জরুরী হয় না যে, আকাশ ও আকাশস্থিত সৃষ্ট নস্ত 
ধ্বংসশীল নয় । কেননা অন্য এক আয়াতে আল্লাহ তাআলা ব্যাপক অর্থবোধক ভাষায় 
O ھ۷ھُ۹)۹۹۹۷۷‎ 07 | 


A ۳‏ سا زی حم رھ 


کل شفع ھا لک الا و جه 


HOO سے‎ 


অধিকাংশ তফসীরবিদের মতে ৪৫ 2 বলে আল্লাহ্‌ তা“আলার সত্তা‏ و چک ربک 

এবং শব্দের ৮৯) সম্বোধন সর্বনাম দ্বারা রসূলুল্লাহ সো)-কে বোঝানো হয়েছে। এটা 

সাইয়্যেদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, (সা)-র একটি বিশেষ সম্মান ৷ প্রশংসার 
স্থলে কোথাও তাঁকে ৪১42 এবং কোথাও 5%) বলে সম্বোধন করা হয়েছে (۱ 

₹_ প্রসিদ্ধ তফসীর অনুযায়ী আয়াতের অর্থ এই যে, জিন ও মানবসহ আকাশ ও পৃথি- 

বীতে যা কিছু আছে সবই ধ্বংসশীল। অক্ষয় হয়ে থাকবে একমাত্র আল্লাহ্‌ তা'আলার সভা । ١ 

ধ্বংসশীল হওয়ার অর্থ এরূপও হতে পারে যে, এসব বস্তু এখনও সত্তাগতভাবে ধ্বংস- 


শীল। এগুলোর মধ্যে চিরস্থায়ী হওয়ার যোগ্যতাই নেই । আরেক অর্থ এরূপ হতে পারে 
যে, কিয়ামতের দিন এগুলো ধ্বংস হয়ে যাবে। 


২৪৮ তক্ষসীরে মা'আরেফুল-কফোরআন ॥ অষ্টম খণ্ড 


۹ 
ص م ‏ م 


কোন তফসীরবিদ 9১ یس و جک‎ 57 এরাপ করেছেন যে, সমগ্র সৃষ্ট 


জগতের মধ্যে একমাত্র সেই বস্তই স্থায়ী, যা আল্লাহ্‌ তা“আলার দিকে আছে। এতে শামিল 
আছে আল্লাহ্‌ তা'আলার সত্তা এবং মানুষের সেসব কর্ম ও অবস্থা, যা আল্লাহ্‌ তা'আলার 
সাথে সম্পর্কযুক্ত। এর সারমর্ম এই যে, মানব জিন ও ফেরেশতা যে কাজ আল্লাহ্‌র জন্য 
করে, সেই কাজও চিরস্থায়ী , অক্ষয়। তা কোন সময় ধ্বংস হবে না। -(মাহহারী, কুরতুবী, 
রূহুল মা'আনী ) 

কোরআন পাকের নিম্নোক্ত আয়াত থেকেও এর সমর্থন পাওয়া যায় ঃ 


ہے 3ق wD AT AS‏ سے ۸ سے 


r 
کم ینقد و مسا عند الله ڊا ق‎ ke ৮_--অর্থাৎ তোমাদের কাছে যা কিছু অর্থ-সম্পদ, 
0 کے سے‎ 


শক্তি-সামর্থ্য, সুখ-কস্ট TÎ TÎ © Î WIT, সব নিঃশেষ হয়ে যাবে। পক্ষান্তরে 
আল্লাহ্‌র কাছে যা কিছু আছে, তা অবশিষ্ট থাকবে । আল্লাহ্‌র সাথে সম্পর্কযুক্ত মানুষের 
যেসব কর্ম ও অবস্থা আছে, সেগুলো ধ্বংস হবে না। 


JAA পর পপ রানি و‎ ۰ 
8 لاکرا‎ |, J و ل‎ ১-_--অর্থাৎ সেই পালনকর্তা মহিমামণ্ডিত এবং 


মহানুভবও ৷ মহানুভব হওয়ার এক অর্থ এই যে, প্রকৃতপক্ষে সম্মান বলতে যা কিছু 
আছে, এ সবেরই যোগ্য একমাত্র তিনিই । আরেক অর্থ এই যে, তিনি মহিমময় হওয়া 
সত্ত্বেও দুনিয়ার রাজা-বাদশাহ ও সম্মানিত ব্যক্তিবর্গের মত নন যে, অন্যের বিশেষত 
দরিদ্রের প্রতি ভ্রক্ষেপও করবেন নাঃ বরং তিনি অকল্পনীয় সম্মান ও শক্তির অধিকারী 
হওয়া সত্ত্বেও সৃষ্ট জীবেরও সম্মান বর্ধন করেন। তাদেরকে অস্তিত্ব দানের পর নানাবিধ 
অবদান দ্বারা ভূষিত করেন এবং তাদের প্রার্থনা ও দোয়া শুনেন। পরবর্তা আয়াতে 


JA A خر سے حم‎ 3 
এই দ্বিতীয় অর্থের পক্ষে সাক্ষ্য দেয়। کرام‎ 15 এ ঠক 5 ১-_-বাক্যটি আল্লাহ্‌ 
তা'আলার বিশেষ গুণাবলীর অন্যতম । এই শব্দগুলো উল্লেখ করে যে দোয়াই করা হয়, 
কবুল হয়। তিরমিযী, নাসায়ী ও মসনদে আহমদের রেওয়ায়েতে রসুলুল্লাহ, (সো) বলেন £ 


অৰ্থাৎ তোমরা “ইয়া যাল জালালি ওয়াল ইকরাম”‏ الضو | بها زا الجلال را لاکر ام 
বলে দোয়া করো। (কারণ, এটা কবুল হওয়ার পক্ষে 81 ।---মাযহারী‏ 


পান পা A BS ALA ہے‎ A e 


e সমস্ত গু আল্লাহ্‌ তা'আলার নিন এবং তার কাছেই প্রয়ো-‏ مر 
জনাদি যাচ্ঞা করেন। পৃথিবীর অধিবাসীরা তাদের রিযিক, স্বাস্থ্য, নিরাপত্তা, সুখ-শান্তি,‏ 
পরকালে ক্ষমা, রহমত ও জান্নাত প্রার্থনা করে এবং আকাশের অধিবাসীরা যদিও পানা-‏ 


হার করে না, কিন্তু আল্লাহ্‌ তা'আলার অনুগ্রহ ও কপার তারাও মুখাপেক্ষী । (৮ کل‎ 
۱ # 


সুরা আর-রহমান ২৪৯ 


শব্দট پسئل‎ বাক্যের -১)৮- অর্থ এই যে, আল্লাহ্‌ তা'আলার কাছে তাদের এই যাচ্ঞা 
ও প্রার্থনা প্রতিনিয়তই অব্যাহত থাকে। এর সারমর্ম এই যে, সমগ্র সৃষ্ট বস্তু বিভিন্ন ভূখণ্ডে 
ও বিভিন্ন ভাষায় তার কাছে নিজেদের অভাব-অনটন সর্বক্ষণ পেশ করতে থাকে। বলা 
বাহুল্য, পৃথিবীস্থ ও আকাশস্থ সমগ্র স্থষ্ট জীব ও তাদের প্রত্যেকের অসংখ্য অভাব -অনটন 
আছে। তাও আবার প্রতি মুহূর্তে ও প্রতি পলে পেশ করা হচ্ছে। এগুলো এই মহিমময় ও 


٭ زا A+‏ 


সর্বশক্তিমান আল্লাহ ব্যতীত আর কে শুনতে পারে এবং পূর্ণ করতে পারে? তাই তি এছ کل‎ 


A سے‎ পি 

এর সাথে ر فی شان‎ ও বলা হয়েছে । অর্থাৎ সর্বদা ও সর্বক্ষণ আল্লাহ্‌ তা'আলার 
একটি বিশেষ শান ও অবস্থা থাকে । তিনি কাউকে জীবনদান করেন, কারও মৃত্যু ঘটান, 
কাউকে সম্মানিত করেন। কাউকে লাঞ্থিত করেন কোন সুস্থকে অসুস্থ, কোন অসুস্থকে 
সুস্থ করেন। কোন বিপদগ্রস্তকে বিপদ থেকে মুক্তি দেন, ফোন ব্যথিত ও ব্রন্দনকারীর মুখে 
হাসি ফুটান, কোন প্রার্থনাকারীকে প্রাথিত TY দান করেন। কারও পাপ মার্জনা করে 
তাকে জান্নাতের যোগ্য করে দেন। কোন জাতিকে সমুন্নত ও ক্ষমতায় আসীন করে দেন 
এবং কোন জাতিকে অধঃপতিত ও লাঞ্ছিত করে দেন । মোটকথা, প্রতিমুহ্র্তে, প্রতি পলে 
আল্লাহ্‌ তা'আলার একটি বিশেষ শান থাকে | | 


৪১8০ ১৪১ শব্দটি 043 এর দ্বি-বচন। যে বস্তর‏ لکہ ايها الغلا ن 
ররর আরবী ভাষায় তাকে Ji বলা হয়। এখানে মানব ও জিন‏ 
انی تا رک জাতিদ্বয় বোঝানো হয়েছে। এক হাদীসে রসূলুল্লাহ সো) বলেনঃ‏ 
অর্থাৎ আমি দুটি ওজনবিশিষ্ট ও সম্মানার্হ বিষয় ছেড়ে যাচ্ছি এগুলো‏ نکيم التقلین 
کنا ب 41 তোমাদের জন্য সৎপথের দিশারী হয়ে থাকবে। কোন কোন রেওয়ায়েতে‏ 
বলে উল্লিখিত বিষয়‏ $5 > ]40 و سنتی ১51০ 5 বলে এবং কোন কোন রেওয়ায়েতে‏ 
1০ TA 5 (সা)-এর‏ نی দুটি বণিত হচ্ছে। উভয়ের সারমর্ম এক। কেননা,‏ 
বংশগত ও আধ্যাত্মিক উভয় প্রকার সন্তান-সন্ততি বোঝানো হয়েছে। কাজেই সাহাবায়ে‏ 
কিরামও এর অন্তর্ভুক্ত । হাদীসের অর্থ এই যে, রসূলুল্লাহ (সা)-এর ওফাতের পর দুটি বিষয়‏ 
মুসলমানদের হিদায়াত ও সংশোধনের উপায় হবে---একটি আল্লাহ্র কিতাব কোরআন ও‏ 
অপরটি সাহাবায়ে কিরাম ও তাঁদের কর্মপদ্ধতি। যে হাদীসে ‘সুন্নত’ শব্দ ব্যবহৃত হয়েছে,‏ 
তার সারমর্ম হচ্ছে, রসূলুল্লাহ (সো) এর শিক্ষা, যা সাহাবায়ে-কিরামের মাধ্যমে মুসলমানদের‏ 
কাছে পৌছেছে।‏ 

মোটকথা, এই হাদীসে ٭ ئفلیں‎ দুটি ওজনবিশিষ্ট ও সম্মানার্হ বিষয় 


বোঝানো হয়েছে। আলোচ্য আয়াতে জিন ও মানব জাতিকে এই অর্থের দিকে দিয়েই ثقلان‎ 
৩২ ۱ 


২৫০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড: 


বলা হয়েছে। কারণ পৃথিবীতে যত প্রাণী বসবাস করে, তাদের মধ্যে জিন ও মানব সর্বা- 
ধিক ওজন বিশিষ্ট ও সম্মানার। £ ৯ শবটি فراع‎ থেকে উদ্ভৃত। এর অর্থ 
কর্মমুক্ত হওয়া। অভিধানে & 17১ বিপরীত শব্দ হচ্ছে 0৯8 অর্থাৎ কর্মব্যস্ততা فراغ‎ 
শব্দ থেকে দুটি বিষয় বোঝা যায়---এক. পূর্বে কোন কাজে ব্যস্ত থাকা এবং দুই. এখন 
সেই কাজ সমাপ্ত করে কর্মমুক্ত হওয়া। উভয় বিষয় সৃষ্ট জীবের মধ্যে প্রসিদ্ধ ও সুবিদিত । 
মানুষ কোন সময় এক কাজে ব্যস্ত থাকে এরপর তা থেকে মুক্ত হয়ে অবসর লাভ করে। 
কিন্তু আল্লাহ্‌ তা'আলা উভয় বিষয় থেকে মুক্ত ও পবিত্র তাঁর এক কাজ অন্য কাজের জন্য 
বাধা হয় না এবং তিনি মানুষের ন্যায় কাজ থেকে অবসর লাভ করেন না। 


مع 


তাই আয়াতে & 1৯4৬, শব্দটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। মানুষের চিরাচরিত 


রীতি অনুযায়ী একথা বলা হয়েছে। কোন কাজের গুরুত্ব প্রকাশ করার জন্য বলা হয় £ আমি 
এই কাজের জন্য অবসর লাভ করেছি; অর্থাৎ এখন এ কাজেই পুরাপুরি মনোনিবেশ করব। 
কোন কাজে পূর্ণ মনোযোগ ব্যয় করাকে বাক পদ্ধতিতে এভাবে প্রকাশ করা হয়ঃ তার তো 
এছাড়া কোন কাজ নেই। 


এর আগের আয়াতে উল্লেখ করা হয়েছিল যে, আকাশ ও পৃথিবীর প্রত্যেকটি সৃষ্ট জীব 
আল্লাহ্‌র কাছে তাদের অভাব-অনটন পেশ করে এবং আল্লাহ. তা'আলা তাদের প্রার্থনা পূর্ণ 
করার ব্যাপারে সর্বদাই এক বিশেষ শানে থাকেন । আলোচ্য আয়াতে বলা হয়েছে যে, 
কিয়ামতের দিন আবেদন ও আবেদন মঞ্জর করা সম্পর্কিত সব কাজ বন্ধ হয়ে যাবে। 
তখন কাজ কেবল একটি থাকবে এবং শানও একটি হবে; অর্থাৎ হিসাব-নিকাশ ও ইনসাফ 
সহকারে ফয়সালা প্রদান ।---( রূহুল মা'আনী ) 


এ ۸ 2 ۸ صوص‎ 


৬০৬ 5 st (১১০০ وا‎ 5 ۳۹۹ { ৮ س‎ ৬ ES Fl ise دا‎ 
AAS رن‎ শাক ی م سراف‎ পা A “A” 
ا‎ ০ 5৯4১৮09১৯১৩ وألا رض‎ 


سے 


পূর্ববর্তী আয়াতে জিন ও মানবকে (5$1.%) শব্দ দ্বারা সম্বোধন করে বলা হয়েছিল 


যে, কিয়ামতের দিন একটিই কাজ হবেঃ অর্থাৎ সকল জিন ও মানবের কাজকর্ম পরীক্ষা 
হবে এবং প্রতিটি কাজের প্রতিদান ও শাস্তি দেওয়া হবে। আলোচ্য আয়াতে একথা বলা 
উদ্দেশ্য যে, প্রতিদান দিবসের উপস্থিতি এবং হিসাব-নিকাশ থেকে কেউ পলায়ন করতে 
পারবে না। মৃত্যুর কবল থেকে অথবা কিয়ামতের হিসাব থেকে গা বাঁচিয়ে পালিয়ে যাওয়ার 


সাধ্য কারও নেই। এই আয়াতে (৩) ১ এর পরিবর্তে জিন ও মানবের প্রকাশ্য নাম উল্লেখ | 


করা হয়েছে এবং জিনকে অগ্রে রাখা হয়েছে। এতে সম্ভবত ইঙ্গিত আছে যে, আকাশ ও 
পৃথিবীর প্রান্ত অতিক্রম করতে হলে বিরাট শক্তি ও সামর্থ্য দরকার । জিন জাতিকে আল্লাহ ۔‎ 
তা'আলা এ ধরনের কাজের শক্তি মানুষের চাইতে বেশী দিয়েছেন। তাই জিনকে অগ্রে 


সূরা আর-রহ্মান 


উল্লেখ করা হয়েছে। আয়াতের অর্থ এই.ঃ হে জিন ও মানবকুল, তোমরা যদি মনে কর 
যে,তোমরা কোথাও পালিয়ে গিয়ে মালাকুল-মওতের কবল থেকে গা বাঁচিয়ে যাবে অথবা 
হাশরের ময়দান থেকে পালিয়ে গিয়ে হিসাব-নিকাশের ঝামেলা থেকে মুক্ত হয়ে যাবে, তবে 
এস, শক্তি পরীক্ষা করে দেখ। যদি আকাশ ও পৃথিবীর সীমা অতিক্রম করার সামর্থ্য তোমা- 
দের থাকে, তবে অতিক্রম করে দেখাও । এটা সহজ কাজ নয়। এর জন্য অসাধারণ শক্তি 
ও সামর্থ্য দরকার। জিন ও মানব কারও এরূপ শক্তি মেই। এখানে আকাশ ও পৃথিবীর 
প্রান্ত অতিক্ৰম করার সম্ভাব্যতা বর্ণনা করা উদ্দেশ্য নয়; বরং অসম্ভবকে সম্ভব ধরে নেওয়ার 
পর্যায়ে তাদের অক্ষমতা 7٭‎ করা লক্ষ্য । 


আয়াতে যদি মৃত্যু থেকে পলায়ন বোঝানো হয়ে থাকে, তবে এই দুনিয়াই ۱ 
এখানে তুপৃষ্ঠ থকে আকাশ পর্যন্ত সীমা ডিঙিয়ে বাইরে চলে যাওয়া কারও পক্ষে সম্ভবপর 
নয়। এসব সীমা ডিঙানোর উল্লেখও মানুষের ধারণা অনুযায়ী করা হয়েছে। নতুবা যদি 
ধরে নেওয়া হয় যে, কেউ আকাশের সীমানা ডিঙিয়ে বাইরে চলে গেল, তবে তাও আল্লাহ্‌র 
কুদরতের সীমানার বাইরে হবে না। পক্ষান্তরে য্দি আয়াতে একথা বোঝানো হয়ে থাকে 
যে, হাশরের হিসাব-নিকাশ ও জবাবদিহি থেকে পলায়ন অসম্ভব, তবে এর কার্ধত উপায় 
কোরআন পাকের অন্যান্য আয়াত ও হাদীসে বর্নিত হয়েছে। তা এই যে, কিয়ামতের দিনে 
আকাশ বিদীর্ণ. হয়ে সব ফেরেশতা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এসে যাবে এবং মানব ও 
ও জিনকে চতুদিক থেকে অবরোধ করে নেবে। কিয়ামতের ভয়াবহ কাণ্ড দেখে মানব 
ও জিন বিভিন্ন দিকে ছুটাছুটি করবে। অতঃপর চতুর্দিকে ফেরেশতাদের অবরোধ £ দেখে 
তারা স্বস্থানে ফিরে আসবে --€রূহুল মা'আনী) | 


ক্বত্রিম উপগ্রহ ও রকেটের, সাহায্য মহাশন্য যাত্রার কোন সম্পর্ক এই আম্মাতের 
সাথে নেই £ বর্তমান যুগে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সীমানা অতিক্রম করার এবং . 
রকেটে চড়ে মহাশূন্যে পৌঁছার ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। বলা বাহুল্য, এসব পরীক্ষা 
আকাশের সীমানার বাইরে নয়; বরং আকাশের ছাদের অনেক নীচে হচ্ছে। এর সাথে 
আকাশের সীমানা অতিক্রম করার কোন সম্পর্ক নেই। বিজ্ঞানীরা তো আকাশের সীমানার 
কাছেও পৌছতে পারে না---বাইরে যাওয়া দূরের কথা। .কোন কোন সরলপ্রাণ মানুষ মহা- 
শূন্য যাত্রার সম্ভাব্যতা ও বৈধতার পক্ষে এই আয়াতকেই পেশ করতে থাকে---এটা কোরআন 
সম্পর্কে অজতার প্রমাণ । 


পা পাজতপা্প 2 “2 Snes রে و مرو صرق‎ 


۰۵۰ 


অগ্নিস্ফুলিঙ্গ হবে 1 152 এবং‏ و تس تن سوت 
অগ্নিবিহীন ধূন্নকুঞ্জকে (/, ০) বলা হয়। এই আক্মাতেও জিন ও মানবকে সম্বোধন করে‏ 


তাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ ও ধূম্মকুঞ্জ ছাড়ার কথা বর্ণনা হয়েছে। এর উদ্দেশ্য এরূপও হতে 7 
পারে যে, হিসাব-নিকাশের পর জাহান্নামে অপরাধীদেরকে দুই প্রকার আযাব দেওয়া হবে। 
কোথাও ধুম্নবিহীন অগ্নিস্ফুলিঙ্গ হবে এবং কোথাও অগ্নিবিহীন ধুম্নকুঞ্জ হবে। কোন কোন 


২৫২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


তফসীরবিদ এই আয়াতকে পূর্ববর্তী আয়াতের পরিশিষ্ট ধরে নিয়ে এরূপ অর্থ করেছেন 
যে,হে জিন ও মানব! আকাশের সীমানী অতিক্রম করার সাধ্য তোমাদের নেই। তোমরা 
যদি এরূপ করতেও চাও, তাবে যেদিকেই পালাতে চাইবে, সেদিকেই অগ্নিচ্ফুলিঙ্গ ও ۹ 
তোমাদেরকে ঘিরে ফেলবে ।---(ইবনে কাসীর) 


পাটি তা حم صے‎ 
44 4 


৮০০3 /$__--এটা ০১1 থেকে উত্ভূত। অর্থ কাউকে সাহায্য করে‏ ان 


বিপদ থেকে - করা। অর্থাৎ আল্লাহ্‌র আযাব থেকে আত্মরক্ষার জন্য জিন ও মানরের 
মধ্য থেকে কেউ কাউকে সাহায্য করতে পারবে না। 


8 و حم 0 عم مس‎ + ۸2 > 83٤ 


ao 88১---অর্থাৎ সেদিন কোন মানব‏ لا پسئل عیی ذ ذبه ا ۳ ولاجان 


তি ۱ 
অথবা জিনকে তার অপরাধ সম্পর্কে জিজাসা سس‎ না। এর এক অর্থ তফসীরের 
সার-সংক্ষেপে বর্ণিত হয়েছে যে, তাদেরকে কিয়ামতে এই প্রশ্ন করা হবে না যে, তোমরা 
অমুক গোনাহ করেছ কি নাঃ এ কথা তো ফেরেশতাদের লিখিত আমলনামায় এবং 
আল্লাহ্‌ তা'আলার আদি জ্ঞানে পূর্ব থেকেই বিদ্যমান রয়েছে। বরং প্রশ্ন এই হবে যে, 
তোমরা অমুক গোনাহ কেন করলে? হযরত ইবনে আব্বাস (রা) এই তফসীর করেছেন । 
মুজাহিদ বলেনঃ অপরাধীদের শাস্তিদানে আদিষ্ট ফেরেশতাগণ অপরাধীদেরকে জিজ্ঞাসা 
করবে নাযে, তোমরা এই গোনাহ্‌ করেছ কিনা? এর প্রয়োজনই হবে না। কেননা, 
প্রত্যেক গোনাহের একটি বিশেষ চিহণ অপরাধীদের চেহারায় ফুটে উঠবে। ফেরেশতাগণ 


و رس و LAS ASA‏ 


এই চিহ্ন দেখে তাদেরকে জাহান্নামে ঠেলে দেবে। পরবর্তী ৩9” پ٭ر 5 1 مجر‎ 


আয়াতে এই বিষয়বস্তু বিধৃত হয়েছে। উপরোক্ত উভয় তফসীরের সারমর্ম এই যে, 
হাশরের ময়দানে হিসাব-নিকাশের পর অপরাধীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার ফয়- 
সালার পর এই ঘটনা ঘটবে। সুতরাং তখন তাদের গোনাহ সম্পকে কোন আলোচনা 
হবেনা। তারা আলামত দ্বারা চিহিন্ত হয়েই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। 


হযরত কাতাদাহ রো) বলেন $ এটা তখনকার অবস্থা যখন একবার অপরাধ সম্পর্কে 
জিক্তাসাবাদ হয়ে যাবে এবং অপরাধীরা অস্বীকার করবে ও কসম খাবে। তখন তাদের 
মুখে মোহর মেরে দেওয়া হবে এবং হস্তপদের সাক্ষ্য নেওয়া হবে। ইবনে কাসীর বণিত 
এই তিনটি তফসীর কাছাকাছি । এগুলোর মধ্যে কোন বিরোধ নেই। 


و م سر و OA BA‏ هم ہر ے S পাঁচ‏ مر سم ”3 ۸س ۸ س 


۳ | وتو خد ۷ ۴ )5 ۱ شی و لا ون‎ ৯৪) ہسھما‎ w 2.9 | 5 yo 


শব্দের অর্থ আলামত চিহ। হযরত হাসান বসরী রে) বলেনঃ সেদিন অপরাধীদের 
আলামত হবে এই যে, তাদের মুখমণ্ডল কুষ্ণবর্ণ এ চক্ষু নীলাভ হবে। দুঃখ ও কষ্টের 
কারণে চেহারা বিষণ্ন হবে। এই আলামতের সাহায্যে ফেরেশতারা তাদেরকে পাকড়াও 
করবে। | 


সূরা আর-্রহমান ২৫৩ 


501 5১ শব্দটি $৪৩ ও এর বহুবচন। অর্থ কপালের চুল। কেশাগ্র ও পা 


ধরার এক অর্থ এই যে, কারও কেশাগ্র ধরে এবং কারও পা ধরে টানা হবে অথবা এক সময় 
এভাবে এবং অন্য সময় অন্যভাবে টানা হবে। দ্বিতীয় অর্থ এই যে, কেশাগ্র ও পা এক সাথে 
বেঁধে দেওয়া হবে। 


৬ 996 ৩2৪ IESE HAE ০৬ ৩০৮ 
৬৫৩৪৯ ০ ৮১০৩ ৩৪ 2৩৩36 
টড ৪5০86 5 1 IEE جرد‎ 
উস 
کے‎ ১ نوی بر زیم ہی س‎ 
۱ اتا‎ 
لا ا انت‎ ০০১৫৬৬৬৩০৫৩ 
وی کا‎ 2 
SEG STS SIE; 
تل5 ران اال روڪ‎ 00 
6 لت الاء ریک کن ب‎ $C 0 0720 
৬ الا رت یک‎ 2৮0 & 451 ৬ حور مقصورت‎ 
2 





و ی ی و 


FIR UE ভিত নি ০১) ৬৪৭ 


سے ام 


২৫৪  তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


ous 28:88 ৮৮৬ ০১ 3‏ 9 ا 
ما کين م تيرك ۰ 2 دی تل ৪৮৯)‏ 


(৪৬) যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে, তার জন্য রয়েছে 
দুটি উদ্যান। (৪৭) অতএব তোমরা উভয়ে তে তোমাদের পালনকর্তার কোন্‌ কোন্‌ অব- 
 দানকে অস্বীকার করবে? (৪৮) উভয় উদ্যানই ঘন শাখা-পললববিশিম্ট। (৪৯) অতএব 
তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে? ৫৫০) 
উভম্ন উদ্যানে আছে বহমান দুই প্রস্সবণ। (৫১) অতএব তোমরা উভয্মে তোমাদের পালন- 
কর্তার কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে? ৫৫২) উভয়ের মধ্যে প্রত্যেক ফল 
বিভিন্ন রকমের হবে। (৫৩) অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকতার কোন্‌ কোন্‌ 
অবদানকে অস্বীকার করবে £.. (৫৪) তারা তথায় রেশমের আন্তরবিশিষ্ট বিছানায় 
হেলান দিয়ে বসবে । উভয় উদ্যানের ফল তাদের নিকটে ঝুলবে। ৫৫) অতএব তোমরা 
উভয্মে তোমাদের পালনকর্তার কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে? (৫৬) তথায় 
থাকবে আনতনয্ননা রমণিগণ, কোন জিন ও মানব পূর্বে ঘাদেরকে ব্যবহার করেনি। (৫৭) 
অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে? 
(৫৮) প্রবাল ও পদ্মরাগ সদৃশ রমণিগণ। (৫৯) অতএব তোমরা উভয়ে তোমাদের পালন- 
কর্তার কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে? (৬০) সৎ কাজের প্রতিদান উত্তম পুরস্কার 
ব্যতীত কি হতে পারে? (৬১) অতএব তোমরা উভয়ে তো নাদের পালনকর্তার কোন্‌ কোন্‌ 
অবদানকে অস্বীকার করবে? (৬২) এই দুটি ছাড়া আরও দুটি উদ্যান রয়েছে। (৬৩) 
অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে £ 
(৬৪) কালোমত ঘন 755۱ (৬৫) অতএব তোমরা উভয্মে তোমাদের পালনকর্তার কোন্‌ 
কোন্‌ অবদানকে অস্বীকার করবে? (৬৬) তথায় আছে উদ্বেলিত দুই প্রম্রবণ। (৬৭) 
অতএব তোমরা উভদ্মে তোমাদের পালনকর্তার কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে £ 
(৬৮) তথায় আছে ফল-মূল, 9۲7 7 ও আনার। (৬৯) অতএব তোমরা উভয়ে তোমাদের 
পালনকর্তার কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে ? (৭০) সেখানে থাকবে সচ্চরিন্রা 
সুন্দরী রমণিগণ। (৭১) অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন্‌ কোন্‌ অবদানকে 
অস্বীকার করবে? (৭২) তাঁবুতে অবস্থানকারিণী হরগণ। (৭৩) অতএব তোমরা 
তোমাদের পালনকর্তার কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে? (৭8) কোন জিন ও 
মানব পূর্বে তাঁদেরকে স্পর্শ করেনি । (৭৫) অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার 
কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে? (৭৬) তারা সবুজ মসনদে এবং উৎকুষ্ট মৃল্য- 
বান বিছানায় হেলান দিয়ে বসবে। (৭৭) অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার 
কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে? (৭৮) 3۳5 ۴ আপনার পালনকর্তার নাম, 
যিনি মহিমময় ও মহানুভব। 








সূরা আর-রহমান ` SGC 
তফসীরের সার-সংক্ষেপ 


و سے 


00 و لمن خانی‎ থেকে দুটি উদ্যানের এবং ৮৩ 


و ې ت 
থেকে দুটি উদ্যানের উল্লেখ ۱ প্রথমোক্ত উদ্যানদ্বয় বিশেষ নৈকট্য-‏ د و نهما 


শীলদের জন্য এবং শেষোক্ত উদ্যানদ্বয় সাধারণ মুমিনদের জন্য। এর প্রমাণ ACF বণিত 
হবে। এখানে শুধু তফসীর লেখা হচ্ছে। পূর্ববর্তী আয়াতসমূহে অপরাধীদের শাস্তি বণিত 
হয়েছিল। এখান থেকে সৎকর্মপরায়ণ মু'মিনদের প্রতিদান বর্ণনা করা হচ্ছে। জান্না- 
_ তীগণ দুই ভাগে বিভক্ত-বিশেষ শ্রেণী ও সাধারণ শ্রেণী। অতএব) যে, ব্যক্তি (বিশেষ 
শ্রেণীর এবং) তার পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়ার (সর্বদা) ভয় রাখে । (এবং 
ভয় রেখে কুপ্রর্তি ও পাপকর্ম থেকে বিরত থাকে, এটা বিশেষ শ্রেণীরই অবস্থা। কারণ 
সাধারণ শ্রেণী মাঝে মাঝে ভয় রাখে এবং মাঝে মাঝে পাপকর্মও করে ফেলে; যদিও 
তওবা করে নেয়। মোটকথা যে ব্যক্তি এরূপ আল্লাহ্ভীরু ) তার জন্য (জান্নাতে ) দুটি 
উদ্যান রয়েছে। (অর্থাৎ প্রতিজনের জন্য দুটি উদ্যান। এই একাধিক উদ্যান থাকার 
রহস্য সম্ভবত তাদের সম্মান ও বিশেষ মর্মাদা প্রকাশ করাঃ যেমন দুনিয়াতে ধনীদের 
কাছে অধিকাংশ স্থাবর-অস্থাবর সম্পদ একাধিক হয়ে থাকে)। অতএব হে জিন ও মানব! 
তোমরা তোমাদের পালনকর্তার (এত অধিক অবদানের মধ্য থেকে) কোন্‌ কোন্‌ অবদানকে 
অস্বীকার করবে? উভয় উদ্যানই ঘন শাখা-পল্পববিশি্ট হবে। (এতে ছায়ার ঘনত্ব ও 
ফল-ফুলের প্রাচুর্ষের দিকে ইঙ্গিত আছে)। অতএব হে জিন ও মানব! তোমরা তোমাদের 
পালনকর্তার (এত অধিক অবদানের মধ্য থেকে) কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে? 
উভয় উদ্যানে থাকবে প্রবহমান দুই প্রশ্রবণ। অতএব হেজিন ও মানব! তোমরা তোমাদের 
পালনকর্তার (এত অধিক অবদানের মধ্য থেকে) কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে? 
উভয়ের মধ্যে প্রত্যেক ফলের দুই প্রকার হবে। (এতে অধিক স্বাদ গ্রহণের সুযোগ 
আছে)। অতএব হে জিন ও মানব ! তোমরা তোমাদের পালনকর্তার (এত অধিক অবদা- 
নের মধ্য থেকে) কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে? তারা তথায় রেশমের 
আত্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। 5357 এই যে, উপরের কাপড় আস্তরের 
তুলনায় উৎকৃষ্ট হয়। আন্তরই যখন রেশমের, তখন উপরের কাপড় কেমন হবে অনুমান 
করা যায় )। উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে। (ফলে দণ্ডায়মান, উপবিষ্ট, শায়িত 
সর্বাবস্থায় অনায়াসে ফল হাতে আসবে )। অতএব হে জিন ও মানব ! তোমরা তোমাদের 
পালনকর্তার (এত অধিক অবদানের মধ্য থেকে) কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার 
করবে? তথায় (অর্থাৎ উদ্যানের প্রাসাদসমূহে ) আনতনয়না রমণিগণ (অর্থাৎ হুরগণ) 

থাকবে, যাদেরকে তাদের তের্থাৎ এই জান্নাতীদের ) পূর্বে কোন জিন ও মানব ব্যবহার 
করেনি (অর্থাৎ সম্পূর্ণরূপে অব্যবহাতা হবে)। অতএব হে জিন ও মানব! তোমরা তোমা- 
দের পালনকর্তার (এত অধিক অবদানের মধ্য থেকে) কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার 


২৫৬ | তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


করবে? (তাদের রূপলাবন্য এত পরিক্ষার ও স্বচ্ছ হবে) যেন তারা প্রবাল ও পদ্মরাগ। 
অতএব হে জিন ও মানব! তোমরা তোমাদের পালনকর্তার। (এত অধিক অবদানের মধ্য 
থেকে) কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে? (অতঃপর উল্লিখিত বিষয়বন্তকে 
জোরদার করার জন্য বলা হচ্ছেঃ) সৎ কাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত আর 
কি হতে পারে? (তারা চূড়ান্ত আনুগত্য করেছে, তাই পুরস্কারও চূড়ান্ত পেয়েছে)। অতএব 
হৈ জিন ও মানব! তোমরা তোমাদের পালনকর্তার (এত অধিক অবদানের মধ্য থেকে) 
কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে? (এ হচ্ছে বিশেষ শ্রেণীর জান্নাতীদের উদ্যানের 
অবস্থা। এখন সাধারণ মুমিনদের উদ্যান বণিত হচ্ছে 8) এই দুটি উদ্যান ছাড়া নিম্ন- 
স্তরের আরও দুটি উদ্যান রয়েছে। (প্রত্যেক সাধারণ মুগমিন দু দুটি করে পাবে। 
অতএব হে জিন ও মানব! তোমরা তোমাদের পালনকর্তার (এত অধিক অবদানের মধ্য 
থেকে) কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে£ঃ উভয় উদ্যান ঘন সবুজ হবে। অতএব 
হেজিন ও মানব! তোমরা তোমাদের পালনকর্তার (এত অধিক অবদানের মধ্য থেকে ) 
কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে? উভয় উদ্যানে থাকবে উত্তাল দুই প্রশ্রবণ। 
অতএব হে জিন ও মানব! তোমরা তোমাদের পালনকর্তার (এত অধিক অবদানের মধ্য 
থেকে) কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে £ (উত্তাল 555 7 ۱ 


উপরের প্রজ্রবণেরও একই অবস্থা। সেখানে অতিরিক্ত ১) বহমানও বলা 


হয়েছে। সুতরাং এটা ইঙ্গিত যে, এই প্রশ্রবণ বহমান হওয়ার ব্যাপারে প্রথমোক্ত প্রশ্বণ- 
দ্বয়ের চাইতে কম এবং এই উদ্যানদ্বয় সেই উদ্যানদ্বয়ের চাইতে নিম্নস্তরের)। উভয় 
উদ্যানে আছে ফল-মূল 5 ও আনার। অতএব হে জিন ও মানব! তোমরা তোমাদের 
পালনকর্তার (এত অধিক অবদানের মধ্য থেকে) কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার 
করবে? সেখানে (অর্থাৎ সেখানকার প্রাসাদসমূহে ) থাকবে সুশীলা, সুন্দরী রমণিগণ। 
(অর্থাৎ হরগণ ) অতএব হে জিন ও মানব ! তোমরা তোমাদের পালনকর্তার (এত অধিক 
অবদানের মধ্য থেকে) কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে £ তাঁবুতে সংরক্ষিতা 
81:777 রর্মণিগণ। অতএব হে জিন ও মানব! তোমরা তোমাদের পালনকর্তার (এত 
অধিক অবদানের মধ্য থেকে) কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে? এই জান্নাতী- 
দের পূর্বে কোন জিন ও মানব তাদেরকে ব্যবহার করেনি অর্থাৎ অব্যবহাতা হবে)। অতএব 
হে জিন ও মানব! তোমরা তোমাদের পালনকর্তার (এত অধিক অবদানের মধ্য থেকে) 
কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে? (সেখানে রমণিগণকে প্রবাল ও পদ্মরাগের 


সাথে তুলনা করা এবং এখানে শুধু (১৬২ সুন্দরী বলা এ থেকেও বোঝা যায় যে, 


প্রথমোক্ত উদ্যানদ্বয় শেষোক্ত উদ্যানদ্বয়ের চাইতে শ্রেষ্ঠ) তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট 
ম্ল্যবান বিছানায় হেলানদিয়ে বসবে। অতএব হেজিন ও মানব! তোমরা তোমাদের 
পালনকর্তার (এত অধিক অবদানের মধ্য থেকে) কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে? 
(চিন্তা করলে বোঝা যায় যে, এই উদ্যানদ্ধয়ের বিছানা প্রথমোক্ত উদ্যানদয়ের তলনায় 
নিশ্নস্তরের হবে। কেননা, সেখানে রেশমের ও আতন্তরবিশিষ্ট হওয়ার কথা আছে, এখানে 
নেই। অতঃপর পরিশেষে আল্লাহ ত'আলার প্রশংসা ও গুণ বণিত হয়েছে। এতে 73 


সূরা আর-রহমান 8 ২৫৭ 


আর-রহমানে বিশদভাবে বণিত বিষয়সমূহের সমর্থন ও তাকীদ আছে )। কত পুণ্যময় 
আপনার পালনকর্তার নাম যিনি মহিমময় ও মহানুভব। (নাম বলে গুণাবলী বোঝানো 
হয়েছে, যা সত্তা থেকে ভিন্ন নয়।  > 0 হচ্ছে সত্তা ও গুণাবলী দ্বারা 
প্রশংসা )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় ۱ 
পূর্ববতী আয়াতসমূহে অপরাধীদের কঠোর শাস্তি সম্পর্কে আলোচনা ছিল। এর 


_. বিপরীতে আলোচ্য আয়াতসমূহে সৎ কর্মপরায়ণ মুমিনদের উত্তম প্রতিদান ও অবদান বর্ণনা 


করা হচ্ছে। তন্মধ্যে জান্নাতীদের প্রথমোক্ত দুই উদ্যান ও তার অবদানসমূহ এবং শেষোক্ত ۔‎ 
দুই উদ্যান ও তাতে সরবরাহকৃত অবদানসমূহ বণিত হয়েছে ۱ 


سس ا ن سو سے رھ ৪‏ 


প্রথমোক্ত দুই উদ্যান কাদের জন্য, একথা خا ی مقام وب‎ ৩৩১ 2 আয়াতে 


নিদিষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা এই দুই উদ্যানের অধিকারী হবে, যারা সর্বদা ও 
সর্বাবস্থায় কিয়ামতের দিন আল্লাহ্‌ তা'আলার সামনে উপস্থিত হওয়ার ও হিসাব-নিকাশ 
দেওয়ার ভয়ে ভীত থাকে । ফলে তারা কোন পাপকর্মের কাছেও যায় না। বলা বাহুল্য, এ 
ধরনের লোক বিশেষ নৈকট্যশীলগণই হতে পারে। 


শেষোক্ত দুই উদ্যানের অধিকারী কারা হবে, এ সম্পর্কে আলোচ্য আয়াতসমূহে 
 স্পম্ট করে কিছু বলা হয়নি। কিন্তু একথা বলে দেওয়া হয়েছে যে, এই দুই উদ্যান প্রথ- 


سے AS A‏ سے حم کچ سے 


মোক্ত দুই উদ্যানের তুলনায় নিম্নস্তরের হবে। و س د و نهما جنشان‎ ۹۹ 
পূর্বোক্ত দুই উদ্যানের তুলনায় নিশ্নস্তরের আরও দুটি উদ্যান রয়েছে। এ থেকে জানা 


যায় যে, এই উদ্যানদ্বয়ের অধিকারী হবে সাধারণ মু’মিনগণ, যারা মর্যাদায় নৈকট্যশীলদের 
চেয়ে কম। 


প্রথমৌক্ত ও শেষোক্ত উদ্যানদ্বয়ের তফসীর প্রসঙ্গে তফসীরবিদগণ আরও অনেক 
উক্তি করেছেন । কিন্তু হাদীসের আলোকে উপরোক্ত তফসীরই অগ্রগণ্য মনে হয় | কেননা 
দুররে মনসূরের বরাত দিয়ে বয়ানুল কোরআনে এই হাদীস বণিত আছে যে, রস্লুল্লাহ, (সা) 


পাত we তা سے‎ পা سے‎ A লাটেশ তা AS A سے‎ 
(০১2 82) داف مادام‎ এতে و‎ এবং و ذهما چلتان‎ ৩ (১১৩ و‎ আয়াতের তফসীর 


রঃ 2 
প্রসঙ্গে বলেছেন $ 
অর্থাৎ স্বর্ণনিমিত দুই উদ্যান নৈকট্যশীলদের জন্য এবং রৌপ্য নিমিত দুই উদ্যান সাধারণ 


সৎ কর্মপরায়ণ মুমিনদের জন্য। এছাড়া “ুররে মনসূরে' হযরত বারা ইবনে আযেব থেকে 
৩৩---- 


২৫৮ وی‎ মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


বণিত আছে £ (১১৩১ Ll uy نجر بان خی‎ ০ ১৩৯০1 অর্থাৎ প্রথমোক্ত দুই 
উদ্যানের দুই প্রশ্রবণ, যাদের সম্পর্কে دی اجریاں‎ বহমান বলা হয়েছে, শেষোজ দুই 
উদ্যানের প্রত্রবণ থেকে উত্তম, যাদের সম্পকে (৩৯৮১ তথা উত্তাল বলা হয়েছে । 
কেননা প্রস্রবণ মাত্রই উত্তাল হয়ে থাকে। কিন্তু যে 50 সম্পর্কে বহমান বলা হয়েছে, 
তার মধ্যে উত্তাল হওয়া ছাড়াও দৃর পর্যন্ত প্রবাহিত হওয়ার গুণটি অতিরিক্ত ৷ 

` A FE AW চতুষ্টয়ের সংক্ষিপ্ত বর্ণনা, যেগুলো জান্নাতীগণ লাভ করবে। এখন 
আয়াতের ভাষা ও অর্থ দেখুন $ 


wd পপ a 


8৪) لمنں شافی متام‎ ৪ _ "অধিকাংশ তফসীরবিদের মতে 4১ ১ বলে 
(- ۳ 

কিয়ামতের দিন আল্লাহ্‌ তা'আলার সামনে হিসাবের জন্য উপস্থিতি বোঝানো হয়েছে ۱ এই 
উপস্থিতির ভয় রাখার অর্থ এই যে, জনসমক্ষে ও নিজনে, প্রকাশ্যে ও গোপনে সর্বাবস্থায় এই 
ধ্যান থাকা যে, আমাকে একদিন আল্লাহ, তা'আলার সামনে উপস্থিত হতে হবে এবং ক্রিয়া 
কর্মের হিসাব দিতে হবে। বলা বাহুল্য, যে ব্যক্তির সদাসর্বদা এরূপ ধ্যান থাকবে, সে পাপ- 
কর্মের কাছে যাবে না। 


কুরতুবী প্রমুখ কোন কোন তফসীরবিদ متام رب‎ এর এরূপ তফসীরও করেছেন 


যে, আল্লাহ্‌ তা'আলা আমাদের প্রত্যেক কথা ও কাজ এবং গোপন ও প্রকাশ্য কর্ম দেখাশুনা 
করেন। আমাদের প্রতিটি পদক্ষেপ তার দৃষ্টির সামনে। আল্লাহ্‌ তা'আলার এই ধ্যানও 
মানুষকে পাপ কর্ম থেকে বাঁচিয়ে দেবে। 


سے سے ص-صسص AAT‏ 


১১৮১ [01 5 ১----এটা প্রথমোক্ত দুই উদ্যানের বিশেষণ। অর্থাৎ উদ্যান- 
é 


দয় ঘন শাখাপল্পব বিশিষ্ট হবে। এর অবশ্যন্তাবী ফল এই যে, এগুলোর ছায়াও ঘন ও 
সুনিবিড় হবে এবং ফলও বেশী হবে। পরবতীতে উল্লিখিত উদ্যানদ্বয়ের ক্ষেত্রে এই বিশেষণ 
উল্লেখ করা হয়নি। ফলে সেগুলোর মধ্যে এ বিষয়ের অভাব বোঝা যায় ۱ 

۸ س سی سے 


SUL dye 


سے 


AA “ee م ۸ 9 یا‎ A | ab 

8৪53 45 ১ ১৪৪১7 প্রথমোক্ত 7 বিশেষণে &‏ ز و چان 

7 میں سے می سے পা‏ # ۳ 

বলে ব্যক্ত করা হয়েছে যে, এগুলোতে সর্বপ্রকার ফল থাকবে। এর বিপরীতে শেষোক্ত 

2 রি Ne ۱ | 

উদ্যানদ্বয়ের বর্ণনায় শুধু. aS Û বলা হয়েছে। ১৬৯ 53--এর অর্থ এই যে, প্রত্যেক 

ফলের দুটি করে প্রকার হবে---শুক্ষ ও আদ্র । অথবা সাধারণ স্বাদযুক্ত ও অসাধারণ স্বাদ- 
যুক্ত।---(মাযহারী ) | 

GIA a AT‏ مہ لگ পাত A ASAT‏ و 


শব্দটি একাধিক অর্থে ব্যবহৃত‏ امىت لم (১৪:৮৪‏ | نس ৪:5১‏ و لا چان 


সূরা আর-রহর্মান | ২৫৯ 


হয়। এর এক অর্থ হায়েষের রক্ত । নি তাকে ২ {৮ বলা হয়। 
কুমারী বালিকার সাথে সহবাসকেও ১৮৮ বলা হয়। এখানে এই অর্থই বোঝানো হয়েছে। 


আয়াতের দ্বিবিধ অর্থ হতে পারে । এক. যেসব রমণী মানুষের জন্য নির্ধারিত, তাদেরকে 
ইতিপূর্বে কোন মানুষ এবং যেসব রমণী জিনদের জন্য নির্ধারিত তাদেরকে ইতিপূর্বে কোন 
জিন স্পর্শ করেনি। দুই. দুনিয়াতে যেমন মাঝে মাঝে মানব নারীদের উপর জিন ভর 
করে বসে, জান্নাতে এরূপ কোন আশংকা নেই । 


A A লে AA A Ir a 


০৯-_-নৈকট্যশীলদের উদ্যানদ্বয়ের কিছু বিবরণ‏ جراء ও 1১১ রা‏ ا لا js‏ خسان 


পেশ করার পর এ হয়েছে যে, সৎ কর্মের প্রতিদান উত্তম পুরস্কারই হতে পারে. এছাড়া 
অন্য কোন সম্ভাবনা নেই। তারা সর্বদা সৎ কর্ম পালন করেছে, কাজেই আল্লাহ্‌ তা'আলার 
পক্ষ থেকেও তাদেরকে উত্তম পুরস্কার দেওয়া উচিত ছিল, যা দেওয়া হয়েছে। 


HB AS 


৬ ৮০০ ৩ ১*-----ঘন সবুজের কারণে যে কাল রঙ দৃষ্টিগোচর হয়, তাকে 


سے" 


(০১১1 বলা হয়। অর্থাৎ এই উদ্যানদ্বয়ের ঘন সবুজতা এদের কালোমত হওয়ার 
কারণ হবে।, প্রথমোক্ত উদ্যানদ্য়ের ক্ষেত্রে এই বিশেষণ উল্লেখ করা হয়নি বটে, কিন্ত 
زا آذنان‎ 7 ৬ ---বিশেষণে এই বিশেষণও শামিল আছে । 


এ তা م9‎ ডে 


০১৯৯৯ ৩১৬০ ৩৪৯ -৬১ چو--خهر‎ অর্থ চারিত্রিক দিক দিয়ে সুশীলা এবং 


অর্থ দেহাবয়বের দিক দিয়ে সুন্দরী । উভয় উদ্যানের রমণিগণ সমভাবে‏ و 
এই বিশেষণে বিশেষিতা হবে।‏ 


A‏ ی ATH 3. AC be‏ اور ৬১‏ م 
EN ১-_এর অর্থ সবুজ রঙের‏ یئ رف 53 عبغری دسا 
سے سم 7 
বালিশ ও অন্যান্য বিলাসসামগ্রী তৈরী করা‏ ہے রেশমী বস্ত্র।---(কাম্স) এর‏ 
এর‏ مبقری হয়। সিহাহ্‌ গ্রন্থে আছে, এর উপর রক্ষ ও ফুলের কারুকার্য করা হয়।‏ 
অর্থ সুশ্রী ও উৎকৃষ্ট বস্তুর ৷‏ 
AAA তা “eA edu IA eee‏ 


9 ই 5 J لجلا‎ ১5১ رک لد ر پک‎ ₹%১-_--স্রা আর-রহমানে বেশীর ভাগ 


আল্লাহ তা'আলার অবদান ও মানুষের প্রতি অনুগ্রহ বণিত হয়েছে । উপসংহারে সার- 
সংক্ষেপ হিসাবে বলা হয়েছে ঃ আল্লাহ্‌র পবিন্র সত্তা অনন্য । তার নামও খুব পুণ্যময় । 
তাঁর নামের সাথেই এসব অবদান কায়েম ও প্রতিষ্ঠিত আছে। 


8৯) 1 5) 1 8) 8৭ 
রা 0 


মক্কায় অবতীর্ণ, আয়াত ৯৬, রুকু ৩ 


09৯1৮9199৮১ 
ঠ ৮০২৩6 পো টিপি ঠেলা ও পির পর TTY LEE کے ہے‎ 
C4) 4 AoE Gn O الواقىه‎ 55৪9 1৯) 
পা دےھو ہے وہ ٦م ۶م کار و‎ পাঠ পি 
هباه‎ ৬ ৩0591 525 ৬ ৬ ০০১৯ 912) 
22 مگ‎ ° 5 


= کن‎ IZ طز‎ 4 I: ZV ےگ‎ 52 
ما‎ ১ 34591 ৮৩ এ 2125 ও ০ 


ی و 2 وم oe‏ ی 2 ٩ 4A‏ ور পারা ৬১০)‏ رده لا صرح ৯ ৮৯ lS 3 ۱ পর‏ 
১৪৫৪৭ ০০০৮ ১85) এ০৪5 6 2৮ ০০০1‏ 
م ا পাঠিত,‏ ا ۶ و م, ر اہے 2 وم و و ےب 5 9 ৬৮‏ 2 2 0 
و سی گے ہے aD এটি) 2 প্র তা ¥ পগ পার?‏ بے 5515 56 র্ট ৯১৫55‏ 
تله مَن ال وَلِین تَ وقلیلْشَنا لآخربن مَعذ سے موضوئنة و 


۷ و 2 م‎ পাত و‎ পাত » গর্ত 2329/7 তাও ১৯১ ‘3 ৫2 
5 688 540,584 ০১3৫৩ 482 





রশ পাঠ ۶ پص عہ سد 4 °3 وا رگ و سره‎ LL? (TL পণ 
৩৬ ৩৯৮৩০ ৪ ০১১৯০ ৪০৮৬১ ০ 2515 ০1০০৬ 


৫0৮৮৫ ৩ 5১৬5 05 1G 6 یازفوٹ‎ 9 
4 الولو امون م‎ JEL © وحور ون‎ 2 7 
35S IA GS RAI OLS BE CG, 
38৮৮ একা 8 9 এডি ও ৩৩ ৬৩, 
2৫5 69১02 0056০৯৯০265 ৬৯৮০৯ ০ 


و و 


20-,ۃ. ماع مس RGR Ee‏ 
7 مه یه م el Ell পা‏ ریم صر و 22 ৮৯৮‏ پ 
25 پا م د 146 0 ৪ 2১০৯০ 2522০ ১‏ 





e 
ر‎ 9 


ما সরা ওয়াক্কিয়া‏ 
82595825587 )2 اُکاران 
ری 21 boul E০১৩‏ و یا 


ءما 


۷ 


ی 90 ہے 


5 خت آلاجرژت ه وب اما ٌ fe‏ بر تو 
انیم یر ۱:3 گنل فلت رفن 3 Los ৪৫৪‏ 
১৫৫‏ یت لین وکا و نو ৫‏ ین وتا وک تب 

6৮ 5 56291 পারি & 02284 9 ৬৪? 
مت تج ي‎ 











سیگ 


2 ی و هو ر و9‎ পাপ 
6১৯৯৬ ৩ 9৩০০০ الوم‎ তানি 
0 هد‎ ৩ شر بون شرب لے‎ ০-৯১১স। من‎ 905 
مر‎ 9 রগ و ,و و و‎ ۶ 
8 تزلهم نر الد‎ 





পরম করুণাময় ও অসীম দয়াবান আল্লাহ্‌র নামে শুরু 

(১) যখন কিয়ামতের ঘটনা ঘটবে, (২) যার বাস্তবতায় কোন সংশয় নেই৷ 
(৩) এটা নীচু করে দেবে, সমুন্নত করে দেবে । (8) যখন প্রবলভাবে প্রকম্পিত হবে 
পৃথিবী (৫) এবং পর্বতমালা ভেঙ্গে চুরমার হয়ে যাবে (৬) অতঃপর তা হয়ে যাবে উৎ- 
ক্ষিপ্ত ধূলিকণা (৭) এবং তোমরা তিন ভাগে বিভক্ত হয়ে পড়বে । (৮) যারা ডান 
দিকে, কত ভাগ্যবান তারা (৯) এবং যারা বাম দিকে, কত হতভাগা তারা! (১০) অগ্রবর্তী- 
গণ তো অগ্রবতীই (১১) তারাই নৈকট্যশীল, (১২) অবদানের উদ্যানসম্হে, ১৩) তারা 
একদল পুববতীদের মধ্য থেকে ১৪) এবং অল্প সংখ্যক পরবতাঁদের মধ্য থেকে, ০৫) 
স্বর্ণথচিত সিংহাসনে (১৬) তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে । (১৭) 
তাদের কাছে ঘোরাফেরা করবে চিরকিশোরেরা (১৮) পানপাত্র, কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ পেয়ালা 
হাতে নিয়ে, ১৯) যা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবরং বিকারগ্রস্তও হবে না। 
(২০) আর তাদের পছন্দমত ফল-মূল নিয়ে (২১) এবং রুচিমত পাখীর মাংস নিয়ে । (২২) 
তথায় থাকবে আনতনয়না হরগণ (২৩) আবরণে রক্ষিত মোতির ন্যায় (২৪) তারা যা 


২৬২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


কিছু করত, তার পুরস্কারস্বরূপ। (২৫) তারা তথায় অবান্তর ও কোন খারাপ কথা শুনবে 
না (২৬) কিন্তু শুনবে সালাম আর সালাম। (২৭) যারা ডান দিকে থাকবে, তারা কত 
ভাগ্যবান! (২৮) তারা থাকবে কাটাবিহীন বদরিকা বক্ষে (২৯) এবং কাঁদি কাদি কলায়, 
(৩০) এবং দীর্ঘ ছায়ায় (৩১) এবং প্রবাহিত পানিতে, (৩২) ও প্রচুর ফল-মূলে, (৩৩) 
যা শেষ হবার নয় এবং নিষিদ্ধও নয়, (৩8) আর থাকবে সমুন্নত শয্যায় । (৩৫) আমি 
জান্নাতী রমণিগণকে বিশেষরূপে YE করেছি। (৩৬) অতঃপর তাদেরকে করেছি 
চিরকুমারী, (৩৭) কামিনী, সমবয়স্ক (৩৮) ডান দিকের লোকদের জন্য । (৩৯) 
তাদের একদল হবে প্ববতীঁদের মধ্য থেকে 8০) এবং একদল পরবতীদের মধ্য থেকে । 
(৪১) বাম পাশ্বস্থ লোক, কত না হতভাগা তারা! (৪২) তারা থাকবে প্রখর বাষ্পে এবং 
উত্তপ্ত পানিতে, (8৩) এবং ধূম্নকুজের হায়ায় (88) যা শীতল নয় এবং আরামদায়কও 
নয়। (8৫) তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল। (৪৬) তারা সদাসর্বদা ঘোরতর পাপ- 
কর্মে ডুবে থাকত। (8৪৭) তারা বলত £ আমরা যখন মরে অস্থি ও ম্বত্তিকায় পরিণত 
হয়ে যাব, তখনও কি পুনরুখিত হব? (8৪৮) এবং আমাদের পূর্বপূরুষগণও ? (85) 
বলুন £ পূর্ববর্তী ও পরবর্তীগণ, (৫০) সবাই একত্রিত হবে এক নিদিষ্ট দিনের নিদিষ্ট 
সময়ে । (৫১) অতঃপর হে পথভ্রষ্ট, মিথ্যারোপকারিগণ ! (৫২) তোমরা অবশ্যই ভক্ষণ 
করবে যাল্ধম বক্ষ থেকে, ৫৩) অতঃপর তা দ্বারা উদর পর্ণ করবে, (৫৪) অতঃপর তার 
উপর পান করবে উত্তপ্ত পানি। (৫৫) পান করবে পিপান্সিত উটের ন্যায় । (৫৬) কিয়ামতের 
দিন এটাই হবে তাদের আপ্যায়ন । 





 তফঙসীরের সার-সংক্ষে প 


যখন কিয়ামত ঘটবে, যার বাস্তবতায় কোন সংশয় নেই; (বরং তা ঘটা সম্পূর্ণ 
সত্য)। এটা (কতককে) নীচু করে দেবে এবং (কতককে) সমুন্গত করে দেবে । (অর্থাৎ 
সেদিন কাফিরদের লাঞ্চনা এবং মুমিনদের ইজ্জত প্রকাশ পাবে )। যখন প্রবল কম্পনে 
প্রকম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা চূর্ণ-বিচর্ণ হয়ে যাবে, অতঃপর তা হয়ে যাবে বিক্ষিপ্ত 
ধুলিকণা। তোমরা সবাই (যারা তখন বিদ্যমান থাকবে অথবা পূর্বে মারা গেছে, অথবা 
ভবিষ্যতে জন্মলাভ করবে) তিন ভাগে বিভক্ত হয়ে যাবে [ নৈকট্যশীল মু'মিন, সাধারণ 
মুমিন ও কাফির । সুরা আর-রহমানেও এই তিন শ্রেণীর উল্লেখ রয়েছে । পরব আয়াত- 


সমূহে নৈকট্যশীলদেরকে (১১৪ 7৮৮০ ও سا بقینں‎ _ এবং সাধারণ মু'মিনকে 
(১০৯) 1 শু» এ ডোন পাশ্বস্থ লোক ) ও কাফিরদেরকে ০1০0৭ | صدا ب‎ | (বাম 


| পাশা سے‎ 


পাশ্বস্থ লোক ) বলা হয়েছে। আয়াত: ৮৮৯১ 515 থেকে 85 পর্যন্ত কোন কোন 


A B33 AGS 


ঘটনা প্রথম শিঙ্গা ফু কার সময়কার; যেমন ج‎ e ست‎ এবং কোন কোন ঘটনা 


স্রা ওয়াক্কিয়া ২৬৩ 


দ্বিতীয় শিঙ্গা ফঁ 'কার সয়মকার; যেমন ڈوک‎ 0 ৪৮১ টি এবং كنم ۱ زوا جا‎ 5 


প্রকারব্রয়ের বিধান আলাদা আলাদা বর্ণনা করা হয়েছে, প্রথমে সংক্ষেপে ও পরে বিস্তারিত- 
ভাবে। তন্মধ্যে এক প্রকার এই যে] যারা ডানপার্থের লোক, তারা কত ভাগ্যবান! (যাদের 
ডান হাতে আমলনামা দেওয়া হবে, তাদেরকে “ডান পার্থের লোক" বলে ব্যক্ত করা হয়েছে । 
এই গুণটি নৈকট্যশীলদের মধ্যেও বিদ্যমান। কিন্তু এখানে কেবল এই গুণটি উল্লেখ করায় 
বোঝা যায় যে, তাদের মধ্যে অতিরিক্ত বিশেষ নৈকট্যের গুণ পাওয়া যায় না। ফলে এর উদ্দিষ্ট 
অর্থ হয়ে গেছে সাধারণ মুমিনগণ। এতে সংক্ষেপে বলে দেওয়া হয়েছে যে, তারা ভাগ্য- 


۸ يہ لآ A‏ 


বান । অতঃপর ১৮2০) ০৭ এ আয়াতে বিস্তারিতভাবে বলা হয়েছে ৷ দ্বিতীয় 


প্রকার এই যে) যারা বাম পার্থের লোক, কত হতভাগা তারা! (যাদের বাম হাতে আমল- 
নামা দেওয়া হবে, তাদেরকে “বাম পার্থখের লোক" বলে ব্যক্ত করা হয়েছেঃ অর্থাৎ কাফির 


AS A 


সম্প্রদায় । এতে সংক্ষেপে বলা হয়েছে যে, তারা হতভাগা। অতঃপর فی سرع‎ 


আয়াতে বিস্তারিতভাবে বলা হয়েছে। তৃতীয় প্রকার এই যে) যারা সর্বোচ্চ স্তরের, তারা তো 
সর্বোচ্চ স্তরেরই। তারাই (আল্লাহ্র) নৈকট্যশীল। ( এতে সব সর্বোচ্চ স্তরের বান্দা দাখিল 
আছেন---নবী, ওলী, সিদ্দীক ও কামিল মু’মিন। এতে সংক্ষেপে বলা হয়েছে যে, তাঁরা উচ্চ 


মর্যাদাসম্পন্ন। অতঃপর ১4) فى جنات ا‎ আয়াতে বিস্তারিতভাবে বলা হয়েছে। 


سے 


9 ال‎ | 
অর্থাৎ তারা) আরামের উদ্যানে থাকবে । ) ১৯ 55 আয়াতে এর আরও বিবরণ 
$ 


67۲5 ۱ মাঝখানে নৈকট্যশীলদের মধ্যে যে অনেক দল রয়েছে, তা বর্ণনা করা হচ্ছে ) | 
তাদের (নৈকট্যশীলদের ) একদল পূর্বব্তীদের মধ্য থেকে এবং অল্প সংখ্যক পরবতাঁদের 
মধ্য থেকে হবে। [পূর্ববর্তী বলে আদম (আট থেকে নিয়ে রসূলুল্লাহ্‌ (সা)-র পূর্ব পর্যন্ত 
এবং পরবর্তী বলে রসূলুল্লাহ, (সা)-র সময় থেকে কিয়ামত পর্যন্ত বোঝানো হয়েছে। 
পূর্ববতাঁদের মধ্যে বেশী সংখ্যক এবং পরবতাঁদের মধ্যে অল্প সংখ্যক হওয়ার কারণ এই যে, 
বিশেষ লোকদের সংখ্যা প্রতি যুগেই কম থাকে । হযরত আদম (আট) থেকে শেষ নবী পর্যন্ত 
সময় সুদীর্ঘ । উম্মতে মুহাম্মদীর আবির্ভীব কিয়ামতের নিকউবতী সময়ে হয়েছে। 
কাজেই এ সময় কম। এমতাবস্থায় সুদীর্ঘ সময়ের বিশেষ লোকগণের তুলনায় কম সময়ের 
বিশেষ লোকগণের সংখ্যা স্বাভাবিকভাবেই কম হবে। কেননা, সুদীর্ঘ সময়ের মধ্যে লাখ, 
দু'লাখ তো পয়গন্ধরই ছিলেন। শেষ নবীর সময়ে বা তার পরে অন্য কোন নবী নেই। 
তাই নৈকট্যশীলদের বিরাট দল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে এবং উম্মতে-মুহাম্মদীর 
মধ্যে হবে কম সংখ্যক। অতঃপর নৈকট্যশীলদের প্রতিদানসম্হের বিশদ বিবরণ দেওয়া 
হচ্ছে ) তারা স্বর্ণখচিত সিংহাসনে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে এবং 


২৬৪ .. তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অম্টম্ম খণ্ড 


তাদের কাছে ঘোরাফিরা করবে চির-কিশোরেরা পানপান্র, কু জা ও খাঁটি সুরাপূর্ণ পেয়ালা 
“নিয়ে । এটা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবং বিকারগ্রস্তও হবে না। আর 
তাদের পছন্দমত ফলমূল নিয়ে এবং রুচিমত পাখীর মাংস নিয়ে। তাদের জন্য থাকবে 
আনতনয়না হরগণ। (তাদের গায়ের রঙ হবে পরিষ্কার ও স্বচ্ছ) আবরণে রক্ষিত মোতির 
شس‎ তারা যা কিছু করত, এটা তার পুরস্কারস্বরূপ। তারা তথায় কোন অর্থহীন বাজে 
কথা শুনবে না (অর্থাৎ সুরা পান করার কারণে অথবা এমনিতেও আনন্দ বিমলিনকারী 
কোন কিছু থাকবে না)। শুধুমান্্ ( চতুদিক থেকে ) সালাম আর সালামের আওয়াজ আসবে। 


ASA dg ص‎ পরা ۸ر ۶ س‎ A AT LASSI ne Ir eA ৱা 


5 | لملا دک یں خلو ن عاووم مر کل ہا ب سلا م اکم و (অন্য আয়াতে আছে‏ 


পিতা তা পাও لړ‎ 20৩ 


এবং سلام‎ 68১ (৪১০১ এটা সম্মান ও সম্ভ্রমের দলীল! মোটকথা, আত্মিক ও দৈহিক 


সবপ্রকার আনন্দ ও বিলাসিতা থাকবে । এ পর্যন্ত নৈকট্যশীলদের পুরস্কার বণিত হল। 
অতঃপর ডান পাশ্বস্থ মু'মিনদের প্রতিদান বর্ণনা করা হচ্ছে $) যারা ডানদিকে থাকবে, 
তারা কত ভাগ্যবান! (মাঝখানে নৈকট্যশীলদের প্রতিদানসমূহ বণিত হওয়ার কারণে 
এ বাক্যটি পুনরায় উল্লেখ করতে হয়েছে। অতঃপর সাধারণ মুমিনদের প্রতিদানসমূহের 
বিশদ বিবরণ দেওয়া হচ্ছে $) তারা থাকবে এমন উদ্যানে, যাতে থাকবে কীটাবিহীন 
বদরিকা রক্ষ, কাদি কাঁদি কলা, দীর্ঘ ছায়া, প্রবাহিত পানি এবং প্রচুর ফলমূল, যা শেষ 
হবার নয় (যেমন দুনিয়াতে মওসুম শেষ হয়ে গেলে ফলও শেষ হয়ে যায়)। এবং নিষিদ্ধও 
নয় (যেমন দুনিয়াতে বাগানের মালিকরা নিষেধাক্তা জারি করে)। আর থাকবে সমুন্নত 
শষ্যা। (কেননা, এগুলো সমুন্নত স্তরে বিছানো থাকবে । এটা হবে বিলাস-ব্যসনের 
513291 ۱ নারীর সঙ্গসূখ ব্যতীত বিলাস-ব্যসন পর্ণ হয় না। এভাবে উপরোক্ত বিলাস- 


সামগ্রীর উল্লেখ দ্বারাই নারীর উপস্থিতিও জানা গেল। কাজেই অতঃপর نا ھن‎ sl 


এর স্ত্রী-বাচক সর্বনাম দ্বারা জান্নাতী নারীদের আলোচনা করা হচ্ছে 8) আমি জান্নাতী 
রমণিগণকে (এতে জান্নাতের হুর এবং দুনিয়ার 90 সবই শামিল রয়েছে; যেমন 
তিরমিযীতে বণিত আছে যে, এই আয়াতে যেসব রমণীকে নতুনভাবে সৃষ্টি করার কথা 
বলা হয়েছে, তারা সেসব রমণী, যারা দুনিয়াতে বৃদ্ধা অথবা কুৎসিত ছিল। তাদের 
সম্পর্কে বলা হয়েছে যে, আমি তাদেরকে) বিশেষরপে সৃষ্টি করেছি; অর্থাৎ তাদেরকে 
করেছি চিরকুমারী, [ অর্থাৎ সহবাসের পর তারা আবার কুমারী হয়ে যাবে । প্দুররে- 
মনসূরে’ আবূ সাঈদ খুদরী রো)-র হাদীস দ্বারা তাই প্রমাণিত আছে] কামিনী, (অর্থাৎ 
তাদের উঠাবসা, চলার ধরন এবং রূপ-লাবণ্য সবকিছুই কামোদ্দীপক এবং তারা জাল্লাতী- 
দের) সমবয়স্কা। এগুলো ডান দিকের লোকদের জন্য। (অতঃপর বলা হচ্ছে যে, ডান দিকের 
লোকও বিভিন্ন প্রকার হবে; অর্থাৎ) তাদের এক বড় দল হবে পৃববতীঁদের মধ্য থেকে 
এবং এক দল পরবতাঁদের মধ্য থেকে; বেরং পরবতীদের মধ্যে তাদের সংখ্যা বেশী হবে। 
হাদীসে আছে যে, এই উম্মতের মুমিনদের সমষ্টি পূর্ববর্তী সকল উম্মতের মুমিনদের 
সমষ্টির চাইতে বেশী হবে। ডান দিকের লোকদের মর্যাদা যখন নৈকট্যশীলদের চাইতে 


সূরা ওয়াক্রিয়া ২৬৫ 


কম, তখন তাদের পুরস্কারও কম হবে। নৈকট্যশীলদের বিলাস-সামগ্রীর মধ্যে এমন সব 
বস্তর প্রাধান্য রয়েছে, যেগুলো শহরবাসীরা পছন্দ করে এবং ভান দিকের লোকদের বিলাস- 
সামগ্রীর মধ্যে এমন সব বস্তর প্রাধান- রয়েছে, যেগুলো গ্রামবাসীরা পছন্দ করে। এতে 
ইঙ্গিত আছে যে, উভয় দলের মধ্যকার পার্থক্য শহরবাসী ও গ্রামবাসীদের মধ্যকার পার্থক্যের 
অনুরূপ। অতঃপর কাফির সম্প্রদায় ও তাদের শাস্তি বর্ণনা করা হচ্ছে 8) যারা বাম 
দিকের লোক, কত না হতভাগা তারা! (এর বিবরণ এই যে) তারা থাকবে আগুনে, 
উত্তপ্ত, পানিতে, ধূ্কুঞ্জের ছায়ায়, যা শীতল নয় এবং আরামদায়কও নয়। (অর্থাৎ এই 
ছায়ায় কোন দৈহিক ও আত্মিক উপকার থাকবে না। সূরা আর-রহমানে (/:০৮১ বলে এই 
TR বোঝানো হয়েছিল। অতঃপর শাস্তির কারণ বর্ণনা করা হচ্ছে 8) তারা ইতিপূর্বে 
(দুনিয়াতে ) স্বাচ্ছন্দ্যশীল ছিল, (এর ফলে) তারা ঘোরতর পাপ কর্মে অর্থাৎ কুফর ও শিরকে) 
ডুবে থাকত (অর্থাৎ ঈমান আনত না। অতঃপর তাদের কুফর বর্ণনা করা হচ্ছে, যা 
তাদের সত্যান্বেষণের পথে বড় বাধা ছিল)। তারা বলত £ আমরা যখন মরে অস্থি ও 
মুতিকায় পরিণত হয়ে যাব, তখনও কি পুনরুথখিত হব এবং আমাদের পূর্বপুরুষগণও £ 
[ রসূলুল্লাহ সো)-র আমলেও কতক কাফির কিয়ামত অস্বীকার করত, তাই এ সম্পর্কে 
বলা হচ্ছেঃ] আপনি বলেদিনঃ পূর্ববর্তা ও পরবর্তাগণ সবাই একত্রিত হবে এক নিদিষ্ট 
দিনের নিদিষ্ট সময়ে । অতঃপর (অর্থাৎ একত্রিত হওয়ার পর) হে পথভ্রষ্ট, মিথ্যা- 
রোপকারিগণ! তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম রৃক্গ থেকে, অতঃপর তা দ্বারা উদর 
পর্ণ করবে । এর উপর পান করবে ফুটন্ত পানি। তোমরা পান করবে 1 'পাসার্ত উটের ন্যায়। 
(মোটকথা ) কিয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন । 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
সুরা ওয়াক্কিয়ার বিশেষ শ্রেষ্ঠত্ব 8 অন্তিম রোগশস্যায় আবদুল্লাহ ইবনে মসউদ 
(রা)-এর শিক্ষাপ্রদ কথোপকথন ৪ ইবনে কাসীর ইবনে আসাকিরের বরাত দিয়ে এই 
ঘটনা বর্ণনা করেন যে, হযরত আবদুল্লাহ্‌ ইবনে মসউদ যখন আন্তিম পোগশয্যায় শায়িত 
ছিলেন, তখন আমিরুল মু'মিনীন হযরত ওসমান গনী (রো) তাঁকে দেখতে যান। তখন 
তাদের মধ্যে শিক্ষাপ্রদ কথোপকথন হয়, তা নিশ্নে উদ্ধত করা হল ঃ 
ওসমান গনী--_ 409১ ৮০ আপনার অসুখটা কি £ 
ইবনে মসউদ----.52 6৯১ আমার পাগসমৃহই আমার অসুখ । 
ওসমান 9۳5 ها لنتگهی سس‎ আপনার বাসনা কি? 
ইবনে মসউদ---ঞ৪ 3 اح‎ $ আমার পালনকর্তার রহমত কামনা করি। 
ওসমান গনী--আমি আপনার জন্য ফোন চিকিৎসক ডাকব কি £ 
ইবনে মসউদ--- 05ج | لطبیب اسر شنی‎ ۲۲ 53 


করেছেন। ৷ 
৩৪---- 


২৬৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


ওসমান গনী---আমি আপনার জন্য সরকারী বায়তুলমাল থেকে কোন উপঢৌকন 
পাঠিয়ে দেব কি? 


ইবনে মসউদ----$8$5 5) &৯ ৯৮ এর কোন প্রয়োজন নেই। 


ওসমান গনী---উপটৌকন গ্রহণ করুন। তা আপনার পর আপনার কন্যাদের 

উপকারে আসবে। 

ইবনে মসউদ---আপনি চিন্তা করছেন যে, আমার কন্যারা দারিদ্র ও উপবাসে 
পতিত হবে। কিন্তু আমি এরূপ চিন্তা করি না। কারণ, আমি কন্যাদেরকে জোর নির্দেশ 
দিয়ে রেখেছি যে, তারা যেন প্রতি রাতে সুরা ওয়াক্রিয়া পাঠ করে। আমি রসূলুল্লাহ (সা)-কে 


বলতে শুনেছি ঃ ۱ :‏ 
سی قر ] سو و انوا ذعک کل یلک لم &১ 08০)‏ 931 1 


যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াক্কিয়া পাঠ করবে, সে কখনও উপবাস করবে না। 


ইবনে কাসীর এই রেওয়ায়েত উদ্ধৃত করার পর অন্যান্য সনদ ও কিতাব থেকেও 
এর না পেশ করেছেন । 


পি‏ سے ہے سے 


২৮৯১ 5 11----ইবনে কাসীর বলেন £. ওয়াক্কিয়া কিয়ামতের অন্যতম‏ الم را تع 


নাম। জি এর বাস্তবতায় কোনরূপ সন্দেহ ও সংশয়ের অবকাশ নেই। 


Tr ee A سے‎ 


8১ س لو تعٹھا کا ذ‎ ০0:87 ১ ৮ শব্দটি ৪4: {৮-এর ন্যায় একটি ধাতু। অর্থ 


এই যে, কিয়ামতের বাস্তবতা মিথ্যা হতে পারে না। 
5” ডে 5 শী 


8৯5 1) ৬৫১২ হযরত ইবনে আব্বাস (রা)-এর মতে এই বাক্যের তফসীর এই 


a‏ سے 


যে, কিয়ামতের ঘটনা অনেক উচ্চ মর্যাদাশীল জাতি ও ব্যক্তিকে নীচ করে দেবে এবং 

অনেক নীচ ও হেয় জাতি ও ব্যক্তিকে উচ্চ মর্যাদায় আসীন করে দেবে। উদ্দেশ্য এই যে, 

কিয়ামত ভয়াবহ হবে এবং এতে অভিনব বিপ্লব সংঘটিত হবে। রাষ্ট্রীয় ক্ষেত্রেও বিপ্লব 

সাধিত হলে দেখা যায় যে, উপরের লোক নীচে এবং নীচের লোক উপরে উঠে যায় এবং 
£স্ব ধনবান আর ধনবান নিঃস্ব হয়ে যায়।---(রূহল মাণআনী) 


2۳ و‎ 1 ٣ 


হাশরের ময়দানে মানুষ তিন শ্রেণীতে বিভক্ত হবেঃ 31; کم از وجا‎ 9 


ইবনে কাসীর বলেন ঃ কিয়ামতের দিন সব মানুষ তিন দলে বিভক্ত হয়ে পড়বে। এক 
দল আরশের ডান পাশ্বে থাকবে । তারা আদম আ)-এর ডান পার্খ থেকে পয়দা হয়েছিল ' 
এবং তাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে। তারা সবাই জান্নাতী । 


দ্বিতীয় দল আরশের বামদিকে একক্রিত হবে। তারা আদম (আ)-এর বাম পার 


সূরা ওয়াক্কিয়া ২৬৭ 


থেকে পয়দা হয়েছিল এবং তাদের আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে। তারা সবাই 
জাহান্নামী । | | 

তৃতীয় দল হবে অগ্রবীদের দল। তারা আরশাধিপতির সামনে বিশেষ স্বাতন্ত্য 
ও নৈকট্যের আসনে থাকবে। তারা হবেন নবী, রসূল, সিদ্দীক, শহীদ ও ওলীগণ। তাদের 
সংখ্যা প্রথমোক্ত দলের তুলনায় কম হবে। 


7 و السا )52 7 8 شون‎ আহমদ রে) হযরত আয়েশা সিদ্দীকা (রা) 


থেকে বর্ণনা করেন যে, একবার রসুলুল্লাহ (সা) সাহাবায়ে ফিরামকে প্রশ্ন করলেন ঃ 
তোমরা জান কি, কিয়ামতের দিন আল্লাহ্র ছায়ার দিকে কারা অগ্রবর্তী হবে? সাহাবায়ে 
কিরাম আরয করলেন ঃ আল্লাহ ও তার রসূলই ভাল জানেন। তিনি বললেন £ 
তারাই অগ্রবর্তী হবে, যাদেরক্ষে সত্যের দাওয়াত দিলে কবুল করে, যারা প্রাপ্য চাইলে 
পরিশোধ করে এবং অন্যের ব্যাপারে তাই ফয়সালা করে। যা নিজের ব্যাপারে করে। 


মুজাহিদ বলেন £ (১9৯ ১ তথা অগ্রবতিগণ বলে পয়গস্থরগণকে বোঝানা 


হয়েছে। ইবনে সিরীন রো)-এর মতে যারা বায়তুল মুকাদ্দাস ও বায়্তুল্লাহ্‌---উভয় কেবলার 
দিকে মুখ করে নামাষ পড়েছে, তারা অগ্রবতিগণ । হযরত হাসান ও কাতাদাহ্‌ (রা) 
বলেন £ প্রত্যেক উম্মতের মধ্যে অগ্রবতী দল হবে। কারও কারও মতে যারা সবার 
আগে মসজিদে গমন করে, তারাই অগ্রবর্তী। | ۱ 


এসব উক্তি উদ্ধত করার পর ইবনে কাসীর বলেনঃ এসব উক্তি স্ব স্ব স্থানে সঠিক 
ও বিশুদ্ধ। এগুলোর মধ্যে কোন বিরোধ নেই। কারণ, দুনিয়াতে যারা সৎ কাজে অন্যের 
চাইতে অগ্রে, পরকালেও তারা অগ্রবর্তীরূপে গণ্য হবে। কেননা, পরকালের প্রতিদান 
দুনিয়ার কর্মের ভিত্তিতে দেওয়া হবে। 


دح ری م পা Hie GD LA Be A‏ با !ہے مہ 


১০৭ ৯৭ শব্দের অর্থ দল। যামাখশারীর‏ 2 و لهن و تاول من الا خر ین 


মতে বড় দল ।---( রাহুল মা“আনী ) 


পূর্ববর্তী ও পরবর্তী কারা £ঃ আলোচ্য আয়াতসমূহে দু'জায়গায় পর্ববতী ও পরবর্তীর 
বিভাগ উল্লিখিত হয়েছে---নৈকট্যশীলদের বর্ণনায় এবং সাধারণ মুমিনদের ۱ 
নৈকট্যশীলদের বর্ণনায় বলা হয়েছে যে, অগ্রবর্তী নৈকট্যশীলদের একটি বড় দল >7 
মধ্য থেকে হবে এবং অল্প সংখ্যক পরবতীদের মধ্য থেকে হবে। সাধারণ মুমিনদের 


বর্ণনায় পূর্ববর্তী ও পরবর্তী উভয় জায়গায় 8১. শব্দ ব্যবহার করা হয়েছে। এর অর্থ এই যে, 
সাধারণ মুমিনদের একটি বড় দল পূর্ববর্তীদের মধ্য থেকে হবে এবং একটি বড় দল পর- 
বতীঁদের মধ্য থেকেও হবে। ۰ 

এখন চিন্তা সাপেক্ষ বিষয় এই যে, পূর্ববর্তী ও পরবর্তী বলে কাদেরকে বোঝানো 
হয়েছে? এ প্রসঙ্গে তফসীরবিদগণ দু'রকম উক্তি করেছেন। এক. হযরত আদম (আ?9 


২৬৮ তফ্চসীরে মা“আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


থেকে শুরু করে রসুলুল্লাহ (সা)-র পূর্ব পর্যন্ত সব মানুষ পূর্ববর্তী এবং রসূলুল্লাহ (সা) 
থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব মানুষ পরবর্তী । মুজাহিদ, হাসান বসবী, ইবনে 
জরীর রে) প্রমুখ এই তফসীর করেছেন। তফসীরের সার-সংক্ষেপেও তাই নেওয়া 
হয়েছে। হযরত জাবের (রা)-এর বণিত একটি হাদীস এই তফসীরের পক্ষে সাক্ষ্য দেয় । 


55S‏ سے 
له من হাদীসে বলা হয়েছেঃ যখন অগ্রবর্তী নৈকট্যশীলদের সম্পর্কে প্রথম আয়াত‏ 


a 


AOA “wu HA Ar A ۳1 


৪ 8৯ 1 من‎ ১১, 5 کے ولون‎ ১ নাযিল হল, তখন হযরত ওমর (রা) বিস্মন্ন 


সহকারে আরয করলেন £ ইয়া রসূলুল্লাহ্‌ (সা)! পূর্ববর্তী উম্মতের মধ্যে অগ্রবর্তী নৈকট্য- 
শীলদের সংখ্যা বেশী এবং আমাদের মধ্যে কম হবে কি? অতঃপর এক বছর পর্যন্ত 


و س  পাতা পাক WR‏ رو 


পরবর্তী আয়াত নাযিল হয়নি। এক বছর পরে যখন 081১5 من . الا و ون‎ 


8 4 পা نب‎ 


নাঘিল হল, তখন রসূলুল্লাহ, (সা) বললেন $‏ من ২‏ خر بن 


الاو ان রা‏ ا ৮3‏ و 


শোন হে ওমর, আল্লাহ্‌ নাযিল করেছেন---পর্বব্তীদের মধ্য থেকেও এক বড় 
দল এবং পরবতীদের মধ্য থেকেও এক বড় দল হবে । মনে রেখ, আদম (আ) থেকে 
শুরু করে আমা পর্যন্ত এক বড় দল এবং আমার উম্মত অপর বড় দল। 


হযরত আবু হুরায়রা রো) বণিত এক হাদীস থেকেও এই বিষয়বস্তুর সমর্থন 


পাতা পান তি প ৬. 05‏ لگ 


পাওয়া যায়। হযরত আবু হুরায়রা (রা) বলেন ঃ و لون 5 تایل‎ খা (১১০০ ل م‎ 


^ ডি la سے‎ 


JÎ aye আয়াতখানি যখন নাহিল হয়, তখন সাহাবায়ে কিরাম ব্যথিত হন‏ 2 نی 


AA GA রা ب‎ 
যে আমরা পূর্ববর্তী উহ্মতদের তুলনায় কম সংখ্যক হব। তখন لہ من 521 تن‎ 


“A ta “wu তত তা 


এ আয়াতখানি নাযিল হয়। তখন রসূলে করীম (সা) বললেন ¢‏ فا من الا خر دی 


আমি আশা করি যে, তোমরা (অর্থাৎ উশ্মতে মৃহাম্মদী) জান্নাতে সমগ্র উম্মতের 


7351 N ২৬৯ 


মুকাবিলায় এক-চতুর্থাংশ, এক-তৃতীয়াংশ বরং অর্ধেক হবে। বাকী অর্ধেকের মধ্যেও 
তোমাদের কিছু অংশ থাকবে---(ইবনে কাসীর )। এর ফলশ্চতি এই যে, সমভ্টিগতভাবে 
জান্নাতীদের মধ্যে উম্মতে মুহাম্মদী হবে সংখ্যাগরিষ্ঠ । কিন্তু উপরোক্ত হাদীসদ্বয়কে 


eA | পা پ رگ‎ তা 


প্রমাণ হিসাবে পেশ করা নির্ভেজাল নয়। কেননা, প্রথম আয়াত تلھل س الاخر ہن‎ 


دوه سس ما 7 


07915851 নৈকট্যশীলদের বর্ণনায় এবং দ্বিতীয় আয়াত ۳ بل من ال خر‎ তাদের 


20213 25 ر‎ TF IIT TPN বর্ণনায় অবতীর্ণ হয়েছে। 


এর জওয়াবে “রাহুল মা“আনী' গ্রন্থে বলা হয়েছে ঃ প্রথম আয়াত শুনে সাহাবায়ে 
কিরাম ও হযরত ওমর রো) দুঃখিত হওয়ার কারণ এরূপ হতে পারে যে, তাঁরা মনে করেছেন 
অগ্রবর্তী নৈকট্যশীলদের মধ্যে পূর্ববর্তী ও পরবর্তীদের যে হার, সাধারণ মুমিনদের মধ্যেও 
সেই হার অব্যাহত থাকবে। ফলে সমগ্র জান্নাতবাসীদের মধ্যে মুসলমানদের সংখ্যা খুবই 


কম হবে। কিন্তু পরের আয়াতে সাধারণ মু’মিনদের বর্ণনা যখন تلع‎ (বড় দল) শব্দটি 


পূর্ববর্তী ও পরবর্তী উভয় ক্ষেত্রে ব্যবহৃত হল, তখন তাদের সন্দেহ দূর হয়ে গেল এবং তারা 
বুঝলেন যে, সমম্টিগতভাবে জান্নাতীদের মধ্যে উম্মতে মুহাম্মদী সংখ্যাগরিষ্ঠ হবে। 
তবে অগ্রবতীদের মধ্যে তাদের সংখ্যা কম হবে। এর বিশেষ কারণ এই যে, পূর্ববর্তী 
উম্মতদের মধ্যে পয়গম্বরই রয়েছেন বিপুল.সংখ্যক। কাজেই তাদের মুকাবিলায় উম্মতে 
মুহাম্মদী কম হলেও সেটা দুঃখের বিষয় নয়। 


দুই. তফসীরবিদগণের দ্বিতীয় উক্তি এই যে, পূর্ববর্তী ও পরবর্তী বলে এই উম্ম- 
তেরই দু'টি স্তর বোঝানো হয়েছে। পূর্ববর্তী বলে “কুনে-উলা' তথা সাহাবী, তাবেয়ী 7 
প্রমুখদের যুগকে এবং পরবতী বলে তাদের পরবতী কিয়ামত পর্যন্ত আগমনকারী মুসলমান 
সম্প্রাদায়কে বোঝানো হয়েছে । ইবনে কাসীর, আবূ হাইয়ান, কুরতুবী, রূহল মা“আনী, 
মাযহারী ইত্যাদি তফসীর গ্রস্থে এই দ্বিতীয় উক্তিকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। : 


প্রথম উক্তির সমর্থনে হযরত জাবের রো) বণিত হাদীস সম্পর্কে ইবনে কাসীর 
বলেন যে, এর সনদ অগ্রাহ্য । দ্বিতীয় উক্তির প্রমাণ হিসাবে তিনি কোরআন পাকের 


সেসব আয়াত পেশ করেছেন, যেগুলোতে বলা হয়েছে যে, উম্মতে মুহাশ্মদী শ্রেষ্ঠতম উম্মত; 
66 2 س‎ ۸ A و رو‎ 


যেমন خهر | م5‎ (৮5 ইত্যাদি আয়াত। তিনি আরও বলেছেন যে, অগ্রবর্তী নৈকট্য- 
0 2 


শীলদের সংখ্যা অন্যান্য উম্মতের তুলনায় এই শ্রেষ্ঠতম উম্মতে কম হবে---এ কথা মেনে 
নেওয়া যায় না। তাই এ কথাই অধিক সঙ্গত যে, পূর্ববর্তিগণের অর্থ এই উম্মতের প্রথম 
যুগের মনীষিগণ এবং পরবর্তিগণের অর্থ তাদের পরবর্তী লোকগণ। তাদের মধ্যে নৈকট্য- 
শীলদের সংখ্যা কম হবে। 


এর সমর্থনে ইবনে কাসীর হাসান বসরী (র)-এর উক্তি পেশ করেছেন । তিনি বলেন ঃ 


২৭০ তফসাঁরে মাআরেফুল কোরআন ॥ অষ্টম খণ্ড 


পর্ববর্তিগণ তো আমাদের পূর্বে অতিক্রান্ত হয়ে গেছে। কিন্তু ইয়া আল্লাহ্‌, আমাদেরকে 
সাধারণ মু'মিন তথা আসহাবুল ইয়ামীনের অন্তর্ভূক্ত করে দিন। অন্য এক রেওয়ায়েত 


অনুযায়ী তিনি পূর্ববর্তিগণের তফসীর প্রসঙ্গে বলেন ঃ 
অর্থাৎ পূর্ববর্তিগণ হচ্ছে এই উ্মতেরই পূর্ববর্তী লোকগণ। ৪০ 21 من مشی من هد؟‎ 


৷ এমনিভাবে মুহাম্মদ ইবনে সিরীন রো) বলেনঃ আলিমগণ বলেন এবং আশা 
রাখেন যে, এই উম্মতের মধ্য থেকেই পর্ববর্তিগণ ও পরবর্তিগণ হোক ।---€ইবনে কাসীর ) 


রূহুল মা'আনীতে দ্বিতীয় তফসীরের সমর্থনে হযরত আবূ বকর রো) এর রেওয়ায়েত- 
ক্রমে নিশ্ুনাক্ত হাদীস উদ্ধৃত করা হয়েছে ঃ | 


৩১1১০‏ بکر ة عی الذبی صلی الله ১৬৩‏ 5 سلم فی 4 لک سبحد! ذک 
Ji. uy 9‏ و لین 5 2۳ (১১‏ ۔ الا خر (১৯‏ 5 15 2ج ১০০১‏ موی ھن ک الا ৬৩‏ نت 


একদল পূর্ববতীদের মধ্য থেকে এবং একদল পরবরীদের মধ্য থেকে- আল্লাহ্‌ 
তাণআলার এই উক্তির তফসীর প্রসঙ্গে নবী করীম (সা) বলেন £ তারা সবাই এই উম্মতের 
মধ্য থেকে হবে। 

12 سح مرح نم‎ ৮৮৯5৩ 

এই তফসীর অনুযায়ী শুরুতে KAM اجا‎ 511 ৯5 5 এই আয়াতে উম্মতে 

মুহাম্মদীকেই সম্বোধন করা হয়েছে এবং প্রকারত্রয় উম্মতে মুহাম্মদী.হবে।---( রাহুল- 
মা‘আনী ) ۱ 

তফসীরে মাযহারীতে যুক্তি প্রদর্শন করা হয়েছে যে, কোরআন পাক থেকে সুস্পষ্ট- 
রূপে বোঝা যায়, উম্মতে মুহাম্মদী পূর্ববর্তী সকল উম্মতের চাইতে শ্রেষ্ঠ । বলা বাহল্য, 
কোন উম্মতের শ্রেষ্ঠত্ব তার ভিতরকার উচ্স্তরের লোকদের সংখ্য।ধিক্য দ্বারাই হয়ে থাকে। 
তাই শ্রেষ্ঠতম উম্মতের মধ্যে অগ্রবর্তী নৈকট্যশীলদের সংখ্যা কম হবে---এটা সুদূরপরা- 
হত। যেসব 9 দ্বারা উশ্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়, সেগুলো এই ۶ 


رام ل 1 পয‏ سے AJA‏ رک سے 
لتكو ذوا شهدا ء على الناس এবং‏ کلم خير ام ا خر چٹ ০৬৬‏ 
7 
তার‏ سے পাতি 3 এ রা AS‏ روم سے EA‏ 


ویکون الر سول علهھکم سس 


এক হাদীসে বলা হয়েছে ঃ 


৩4] 5০ bl yas fon | نمو ن سبعهن | م5‎ pr! 
-- তোমরা সত্তরটি উম্মতের পরিশিষ্ট হবে। তোমরা সর্বশেষে এবং আল্লাহ তা'আলার 
কাছে সর্বাধিক সম্মানিত ও শ্রেষ্ঠ হবে। ) 5 


আবদুল্লাহ্‌ ইবনে মসউদ (রা)-এর রেওয়ায়েতে রসূলুল্লাহ্‌ (সা) বলেন £ তোমরা 


সুরা ওয়াক্কিয়া ২৭১ 


জান্নাতীদের এক-চতুর্থাংশ হবে---এতে তোমরা সন্তষ্ট আছ কি? আমরা বললাম £ নিশ্চয় 
আমরা এতে সন্তষ্ট। তখন রসূলুল্লাহ সো) বললেনঃ (ঠা $ ৬৪ (5৮৯১ ১9 ১) এ 
১4০৯) ذکو نم انمف اهل‎ 011 5৯ 5 ১- যে সত্তার করায়্ত আমার প্রাণ, সেই সত্তার 
কসম, আমি আশা করি তোমরা জান্নাতের অর্ধেক হবে ।---( বুখারী, মাযহারী ) 
الا مک‎ ٢ ما و و عشوون صفا لما لون مھا من ھن‎ SAS) هل‎ | 
۹ و آربءون من سا درا لا مم‎ 

জান্নাতীগণ মোট একশ’ বিশ কাতারে থাকবে। তন্মধ্যে আশি কাতার এই উম্মতের 

মধ্য থেকে হবে এবং অবশিষ্ট চল্লিশ কাতারে সমগ্র উম্মত শরীক হবে। 


উপরোক্ত রেওয়ায়েতসমূহে অন্যান্য উম্মতের তুলনায় এই উম্মতের জান্নাতীদের 
পরিমাণ কোথাও এক-চতুর্থাংশ, কোথাও অর্ধেক এবং শেষ রেওয়াগ্মেতে দুই-তৃতীয়াংশ 
বলা হয়েছে। এতে কোন বৈপরীত্য নেই। কারণ, এগুলো রসূলুল্লাহ সো)-র অনুমান মান্ত্। 
অনুমান বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ হয়েই থাকে । 


“AS ASB $3 1৪ 


83 রি رر‎ ৮৪৪--ইবনে জারীর, ইবনে আবী হাতেম, বায়হাকী প্রমূখ 


হযরত چ‎ আব্বাস (রো) থেকে বর্ণনা করেন যে, $&3 ৮5 5০-এর অর্থ স্বর্ণখচিত বন্তর। 
“AIG I جم ص‎ 


১১ ১-অর্থাৎ এই কিশোররা সর্বদা কিশোরই থাকবে । তাদের‏ 1 سخلد ون 


মধ্যে বয়সের কোন তারতম্য দেখা দেবে না। হুতরদের ন্যায় এই কিশোরগণও জান্নাতেই 
পয়দা হবে এবং তারা জান্নাতীদের খিদমতগার হবে। হাদীসে প্রমাণিত আছে যে, একজন 
জান্নাতীর কাছে হাজারো খাদিম থাকবে চি 00 ) 


বহুবচন । অর্থ প্লাসের ন্যায় পানপার। سے بے سو ات‎ 
এর অর্থ কুজা। کاس‎ এর অর্থ সুরা পানের পিয়ালা। (০ এর উদ্দেশ্য এই যে, এই 
একটি ঝরনা থেকে আনা হবে। 


a AS او ہی‎ কারি 


৯০ থেকে উভূত। অর্থ মাথাব্যথা। দুনিয়ার সুরা‏ € ىسلا ۋەد عون 


_ তধিক মাত্ৰায় পান করলে মাথাব্যথা ও মাথাঘোরা দেখা দেয়। জান্নাতের সুরা এই সুরার 
উপসর্গ থেকে পবিত্র হবে। 


AAS Al 


এর আসল অর্থ কূপের সম্পূর্ণ পানি উত্তোলন করা। এখানে‏ نز فی- لا نز نون 
অর্থ জানবুদ্ধি হারিয়ে ফেলা ।‏ 


২৭২ তফসীরে মা'আরেফুল-কোরংআন ॥ অষ্টম খণ্ড 


A 2# টিকা পা‏ نها ون و و ی 


৮০০ ১8৮ ৪৭ ০-- অর্থাৎ রুচিসম্মত পাখীর গোশ্ত। হাদীসে আছে,‏ 8008 ن 


রর 2 
জান্নাতীগণ যখন যেভাবে পাখীর গোশত খেতে চাইবে, তখন সেভাবে প্রস্তুত হয়ে তাদের 
সামনে এসে যাবে ।---মোযহারী ) 


ALA SF পাক পরা পা পাতা 


io! ما | مھا ب‎ 58901 ০ ৮ ০1 ১ মমিন, মুত্তাকী ও ওলীগণই 


প্রকৃতপক্ষে “আসহাবুল ইয়ামীন” তথা ডান পার্খস্থ লোক । পাপী মুসলমানগণও তাদের 
অন্তর্ভূক্ত হয়ে যাবে --কেউ তো নিছক আল্লাহ, তা“আলার কৃপায়, কেউ কোন নবী ও ওলীর 
সুপারিশের পর এবং কেউ আযাব ভোগ করবে, কিন্তু পাপ পরিমাণে আযাব ভোগ করার পর 
পবিন্র হয়ে “'আসহাবুল ইয়ামীনের' অন্তর্ভূক্ত হয়ে যাবে। কারণ, পাপী মুমিনের জন্য জাহা- 
নামের অগ্নি প্রকৃতপক্ষে আযাব নয়, বরং আবর্জনা থেকে পবিত্র হওয়ার একটি কৌশল 213 | 
---(মাযহারী ) 


AIT AG A A 


১ তি | J سد‎ ১৮ _-জান্নাতের অবদানসমূহ অসংখ্য, অদ্বিতীয় ও কল্পনাতীত । 


শা 


তন্মধ্যে কোরআন পাক মানুষের বোধগম্য ও পছন্দসই বস্তসমূহ উল্লেখ করেছে। .আরবরা 
যেসব চিত্ত বিনোদন ও যেসব ফল-মুলকে পছন্দ করত, এখানে তন্মধ্যে কয়েকটি উল্লেখ করা 


হয়েছে। ৭) ১/-এর অর্থ বদরিকা বৃক্ষ ১ 84৭৮ এর অর্থ যার কাঁটা কেটে ফেলা হয়েছে 
এবং ফলভারে বৃক্ষ নুয়ে পড়েছে। জান্নাতের বদরিকা দুনিয়ার বদরিকার ন্যায় হবে না; 
বরং এগুলো আকুতিতে অনেক বড় এবং স্বাদে-গন্ধে অতুলনীয় হবে। alt এর অর্থ 
কলা جو-مضلی د‎ অর্থ কাঁদি কাঁদি ১৪ ১০০ 05 এর অর্থ দীর্ঘ ছায়া । হাদীসে 


আছে---অশ্থে আরোহণ করে শত শত বছরেও তা অতিক্রম করা যাবে না। ১ 59৮০ ৪৩০ 
-এর অর্থ মাটির উপর প্রবাহিত পানি। 


A 


875 فا کھڈ‎ প্রচুর ফল; অর্থাৎ ফলের সংখ্যাও বেশী হবে এবং প্রকারও 
টি نت حم و‎ পা ডি ام و‎ 


অনেক হবে। ৯.৫ مط و ٤ک ولاسینو‎ . দুনিয়ার সাধারণ ফলের অবস্থা 


7 2 
এই যে, মওসুম শেষ হয়ে গেলে ফলও শেষ হয়ে যায়। কোন ফল গ্রীষ্সকালে হয় এবং 
মওসুম শেষ হয়ে গেলে নিঃশেষ হয়ে যায়। আবার কোন ফল শীতকালে হয় এবং শীতকাল 
শেষ হয়ে গেলে ফলের নাম-নিশানাও অবশিষ্ট থাকে না। কিন্তু জান্নাতের প্রত্যেক ফল 
চিরস্থায়ী হবে_-_কোন মওস্মের মধ্যে সীমিত থাকবে না। এমনিভাবে দুনিয়াতে বাগানের 


পাহারাদাররা ফল ছিড়তে নিষেধ করে কিন্তু জান্নাতের ফল ছিড়তে কোন বাধা থাকবে না। 
A OAS AGB قزر و‎ তা 


9 فرشو مرش مر دو‎ শব্দটি شس‎ 1) এর বহুবচন। অর্থ বিছানা, ফরাশ | 
উচ্চ স্থানে বিছানো থাকবে বিধায় জান্নাতের শয্যা সমুন্নত হবে। দ্বিতীয়ত এই বিছানা 


53 01 | ২৭৩ 


মাটিতে নয়, পালক্ষের উপর থাকবে । ত্তীয়ত স্বয়ং বিছানাও খুব পুরু হবে। কারও 
কারও মতে এখানে বিছানা বলে শষ্যাশায়িনী নারী বোঝানো হয়েছে। কেননা নারীকেও 


বিছানা বলে ব্যক্ত করা হয়। হাদীসে আছে 1./ الو لد للفراً‎ 743 5 
জান্নাতী নারীদের আলোচনাও এরই ইঙ্গিত--(মাযহারী ) এই অর্থ অনুযায়ী 8০ ৮৯ 
এর অর্থ হবে উচ্চমর্যাদাসম্পন্ন ও সম্ভ্রান্ত । 


CAA BS ACA زج‎ 
হি ১৪৯ 0031 ৩ 19০ 1 শব্দের অর্থ সৃষ্টি করা। ھی‎ সর্বনাম দ্বারা 


سے 


জান্নাতের নারীদেরকে বোঝানো হয়েছে। পূর্বোক্ত আয়াতে ৮ {$*-এর অর্থ জান্নাতে 
নারী হলে তার স্থলেই এই সর্বনাম ব্যবহৃত হয়েছে। এছাড়া শয্যা, বিছানা ইত্যাদি ভোগ- 
বিলাসের বস্ত উল্লেখ করায় নারীও তার অন্তর্ভূক্ত আছে বলা যায়। আয়াতের অর্থ এই 
যে, আমি জান্নাতের নারীদেরকে এক বিশেষ প্রক্রিয়ায় সৃ্টি করেছি। জান্নাতী হরদের 
ক্ষেত্রে বিশেষ প্রক্রিয়া এই যে, তাদেরকে জান্নাতেই প্রজনন ক্রিয়া ব্তিরেকে সৃষ্টি করা হয়েছে । 
দুনিয়ার যেসব নারী জান্নাতে যাবে, তাদের ক্ষেত্রে বিশেষ ভঙ্গি এই যে, যারা দুনিয়াতে কুম্রী, 
কৃষ্ণাঙ্গী অথবা বৃদ্ধা ছিল, জান্নাতে তাদেরকে সুশ্রী-যুবতী ও লাবণ্যময়ী করে দেওয়া হবে। 
হযরত আনাস রো) বণিত রেওয়ায়েতে উপরোস্ত আয়াতের তফসীর প্রসঙ্গে রসূলুল্লাহ (সা) 
বলেন £ যেসব নারী দুনিয়াতে বৃদ্ধা, শ্বেত কেশিনী ও কদাকার ছিল, এই নতুন 5 
তাদেরকে সুন্দর, ষোড়শী যুবতী করে দেবে । হযরত আয়েশা সিদ্দীকা রো) বলেন £ একদিন 
রসূলুল্লাহ সো) গৃহে আগমন করলেন ! তখন এক বৃদ্ধা আমার কাছে বসা ছিল। তিনি 
জিক্তাসা করলেন এ কে? আমি আরয করলাম £ সে আমার খালা সম্পর্ক হয়। রাসূলুল্লাহ, 
(সা) রসচ্ছলে বললেন £ 4 5 خل الجن‎ ০৬ .-” অর্থাৎ জান্নাতে কোন- বৃদ্ধা প্রবেশ 


করবে না। একথা শুনে বৃদ্ধা বিষণ্ন হয়ে গেল! কোন কোন রেওয়ায়েতে আছে কাদতে 
লাগল। তখন রসূলুল্লাহ (সা) তাকে সান্ত্বনা দিলেন এবং স্বীয় উক্তির অর্থ এই বর্ণনা 
করলেন ষে, বৃদ্ধারা যখন জান্নাতে যাবে, তখন বৃদ্ধা থাকবে না; বরং যুবতী হয়ে প্রবেশ 
3۳377 ۱ TY তিনি উপয়োক্ত আয়াত পাঠ করে শোনালেন ।---€( মাযহারী ) 

2 ۱ صص مر ص مر 

[১ (9১ 1-_এট। }$?-এর বহুবচন। অথ কুমারী বালিকা । উদ্দেশ্য এই যে, 
জান্নাতের নারীদেরকে. এমনভাবে স্ষ্টি করা হবে যে, প্রত্যেক সঙ্গম-সহবাসের পর তারা 
আবার কুমারী হয়ে যাবে। ۰ 


¢ و و‎ 
ی۔عر ہا‎ 21 ৪ এ 018س‎ বহুবচন । অর্থ স্বামী-সাহাগিনী ও প্রেমিকা 


নারী । 


AAT 


এর বহুবচন। অর্থ সমবয়স্ক। জান্নাতে পুরুষ ও নারী‏ ب ا8ی اتر ا ب 


৩৫---" 


২৭৪ তফসীরে-মা“আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


সব এক বয়সের হবে। কোন ফোন রেওয়ায়েতে আছে যে, প্রত্যেকের বয়স তেত্রিশ বছর 
হবে ।---€ মাযহারী ) 


eA ۸ cw IGP مان ماس‎ 


8 لین موس ات ৩৫ ৪‏ وله می افخرین 


1 
خر بیس‎ 1-এর তফসীর পূর্বে বণিত হয়েছে। যদি১৪১ ঠাতথা পর্ববর্তিগণ বলে 
হযরত আদম (আ) থেকে রসূলুল্লাহ (সা)-র পূর্ব পর্যন্ত লোকগণ এবং )৯1 তথা পরবর্তি- 


গণ বলে রসূলুল্লাহ (সা) থেকে কিয়ামত পর্যন্ত লোকগণ বোঝানো হয়, তবে এই আয়াতের 
সারমর্ম এই হবে যে, “আসহাবুল-ইয়ামীন' তথা মুর্শমন-মুস্তাকিগণ পূর্ববর্তী সমগ্র উম্মতের 
মধ্য থেকে একটি বড় দল হবে এবং একা উশ্মমতে মুহাশ্মদীর মধ্য থেকে একটি বড় 
দল হবে। এমতাবস্থায় এটা উম্মতে মুহাশ্মদীর জন্য কম গৌরবের বিষয় নয় যে, তারা 
পর্ববতী লক্ষ লক্ষ পয়গঞ্ঘরের উম্মতের সমান হয়ে যাবে; অথচ তাদের সময়কাল খুবই 


5 
সংক্ষিপ্ত। এছাড়া &) শব্দের মধ্যে এরূপ অবকাশও আছে যে, পরবতীদের বড় দলের 
' লোকসংখ্যা পূর্ববতীদের বড় দলের লোকসংখ্যার চেয়ে বেশী হবে। 


পক্ষান্তরে যদি পূর্ববর্তিগণ এই উম্মতের মধ্য থেকেই হয়, তবে প্রমাণিত হয় যে, 
এই উন্মমত শেষের দিকেও অগ্রবতী নৈকটাশীলদের থেকে বঞ্চিত থাকবে নাঃ যদিও শেষ যৃগে 
এরূপ লোকের সংখ্যা কম হবে। সাধারণ মু'মিন, মুত্তাকী ও ওলী তো এই উম্মতের শুরু 
ও শেষভাগে বিপুল সংখ্যক থাকবে এবং তাদের কোন যুগ “আসহাবুল-ইয়ামীন” থেকে খালি 
থাকবে না। সহীহ বুখারী ও মুসলিমে বণিত হযরত মুয়াবিয়া রো) বণিত হাদীসও 
এর পক্ষে সাক্ষ্য দেয়। রসূলুল্লাহ সো) বলেন £ আমার উম্মতের একটি দল সদাসর্বদা সত্যের 
উপর কায়েম থাকবে । হাজারো বিরোধিতা ও বাধাবিপত্তির মধ্যেও তারা সৎ পথ প্রদর্শনের 
কাজ অব্যাহত রাখবে । কারও বিরোধিতা তাদের ক্ষতি করতে পারবে না। কিয়ামত 
পর্যন্ত এই দল স্বীয় কর্তব্য পালন করে যাবে। | 


3 2 و 79ط‎ 94 wed, ور‎ a” 


SIO ৩৬০০০০৩৯০১০ LE 
الوت‎ BES CH L5H 0 GS LH A LSS 
৮ وما نخن بسبوقان و لا آن‎ 
OOH IIH LIVE CMA WI CAS YY 


৮১5৬ (৮৮ 29852 052০৫ 06 7 


235 بون নিন 7৩৯‏ ال رعون 9 





স্রা ওয়াক্ষিয়া ২৭৫ 


ঠা 
36৮৫ رنه اما کف تیه سے‎ 


2 سب و 


895200০6585 ৩৩০ তর 
জপ لیے‎ 


৫ و ھی‎ 2 oe 2০৬ و‎ 
৬০084 ۱ টি ০92০ 
کا ار تی و ہر ہی‎ 
রর 2৬5? ۱ 
TE লক ৮১৬ شیع‎ ৪ = 


(৫৭) আমিই সৃষ্টি করেছি তোমাদেরকে । অতঃপর কেন তোমরা তা সত্য বলে 
বিশ্বাস কর না? (৫৮) তোমরা কি ভেবে দেখেছ তোমাদের বীর্যপাত সম্পর্কে ? (৫৯) 
তোমরা তাকে সুচ্টি কর, না আমি সৃষ্টি করি? (৬০) আমি তোমাদের ম্বত্যুকাল নির্ধারিত 
করেছি এবং আমি অক্ষম নই। (৬১) এ ব্যাপারে যে, তোমাদের পরিবর্তে তোমাদের 
মত লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দিই, যা তোমরা জান না। (৬২) 
তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা অনুধাবন কর না কেন £ (৬৩) 
তোমরা যে বীজ বপন কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি ? (৬৪) তোমরা তাকে উৎপন্ন কর, 
না আমি উৎ্পগন্নকারী £ (৬৫) আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি, অতঃপর 
হয়ে যাবে তোমরা বি্ময়াবিষ্ট। (৬৬) বলবে £ আমরা তো খণের চাপে পড়ে গেলাম ; 
(৬৭) বরং আমরা হাতসর্বস্থ হয়ে পড়লাম । (৬৮) তোমরা যে পানি পান কর, সে 
সম্পর্কে ভেবে দেখেছ কি? (৬৯) তোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষণ 
_ ক্রি £ ৭০) আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন ব্লতজ্ঞতা 
প্রকাশ কর না ? (৭১) তোমরা যে অগ্নি প্রস্থলিত কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি £ (৭২) 
তোমরা কি এর রক্ষ সৃষ্টি করেছ, না আমি সুষ্টি করেছি? (৭৩) আমিই ۲55 5 
করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী । (৭৪) অতএব আপনি আপনার মহান 
পালনকর্তার নামের পবিভ্রতা ঘোষণা করুন । 


তক্ষসীরের সার-সংক্ষেপ 

আমি তোমাদেরকে (প্রথমবার ) সৃষ্টি করেছি (যা তোমরাও স্বীকার কর )। অতঃপর 
তোমরা ( তওহীদকে ও কিয়ামতকে ) সত্য বলে বিশ্বাস কর না কেন? (অতঃপর পর সৃষ্টির 
বিবরণ দিয়ে উপদেশ দান করা হচ্ছে £) তোমরা যে (নারীদের গর্ভীশয়ে ) বীর্ঘপাত কর, 
সে সম্পর্কে ভেবে দেখেছ কি? তোমরা তাকে 9625 কর, না আমি সৃষ্টি করি? ) 88 
বাহুল্য, আমিই সৃষ্টি করি)। আমি তোমাদের মৃত্যুর (নিদিষ্ট ) কাল নির্ধারিত করেছি। 


২৭৬ তফসীরে মা'আরেফুল-কুরআন । অষ্টম খণ্ড 


(উদ্দেশ্য এই যে, সৃষ্টি করা এবং সৃষ্টিকে বিশেষ সময় পর্যন্ত অব্যাহত রাখা আমারই কাজ। 
অতঃপর বলা হচ্ছে যে, তোমাদের বর্তমান আকার-আকুতি বাকী রাখাও আমারই কাজ 
এবং) আমি এ ব্যাপারে অক্ষম নই যে, তোমাদের পরিবর্তে তোমাদের মত লোককে নিয়ে 
আসি এবং তোমাদেরকে এমন আকৃতি দিই, যা তোমরা জান না। (উদাহরণত জন্ত 
জানোয়ারের আকুতি দান করি, যা তোমরা ধারণাও করতে পার না। অতঃপর এর দলীল 
বলা হচ্ছে 8) তোমরা প্রথম সৃষ্টি সম্পর্কে অবগত হয়েছ (যে, তা আমারই কাজ )। 
তবে তোমরা অনুধাবন কর না কেনঃ (অনুধাবন করে এই অবদানের রুতক্ততা প্রকাশ 
কর, তওহীদ স্বীকার কর এবং কিয়ামতে পুনরুজ্জীবনকে মেনে নাও)। তোমরা যে বীজ 
বপন কর সে সম্পর্কে ভেবে দেখেছ কি? তোমরা তা উৎপন্ন কর, না আমি উৎপন্ন করি? 
(অর্থাৎ মাটিতে বীজ বপন করার মধ্যে তো তোমাদের কিছু হাত আছে + কিন্তু বীজকে 
অংকুরিত করা কার কাজ? অতঃপর বলা হচ্ছে যে, মাটি থেকে ফসল উৎপন্ন করা যেমন 
আমার কাজ; তেমনি ফসল দ্বারা উপকার লাভ করাও আমার কুদরতের উপর নির্ভরশীল ) | 
আমি ইচ্ছা করলে তাক্ষে (উৎপাদিত ফসলকে ) খড়কুটা করে দিতে পারি (অর্থাৎ দানা 
মোটেই হবে না, গাছ শুক্ষিয়ে খড়কুটা হয়ে যাবে)। অতঃপর তোমরা আশ্চর্য হয়ে বলাবলি 
করবে যে, (এবার তো) আমরা খণের চাপে পড়ে গেলাম। বরং আমরা সম্পূর্ণ TOY 
হয়ে পড়লাম। (অর্থাৎ সমগ্র সম্পদই গেল । ঃ$পর আরও হুশিয়ার করা হচ্ছে ঃ তোমরা 
যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে দেখেছ ক্রি? তোমরা তা মেঘ থেকে বর্ষণ কর, না আমি 
বর্ষণ করি? (এরপর এই পানিকে পানোপযোগী করা আমার অপর নিয়ামত )। আমি ইচ্ছা 
করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর না ক্রেন? 
(তওহীদ বিশ্বাস ও কুফর বর্জনই বড় কৃতজ্ততা। অতঃপর আরও হুশিয়ার করা হচ্ছে 8) 
তোমরা যে অগ্নি AWS TT, সে সম্পর্কে ভেবে দেখেছ কি? তার রূক্ষকে (যা থেকে 
অগ্নি নির্গত হয় এমনিভাবে যেসব উপায়ে অগ্নি সৃষ্টি হয় সেসব উপায়কে ) তোমরা সৃষ্টি 
করেছ, না আমি সৃষ্টি করেছি? আমি তাকে (জাহান্নামের অগ্নির অথবা আমার কুদরতের ) 
ফ্মরণিকা এবং মুসাফিরদের জন্য সামগ্রী করেছি। (স্মরণিকা একটি পারলৌকিক উপকার 
এবং অগ্নি দ্বারা রন্ধন করা একটি জাগতিক উপকার। “মুসাফিরের জন্য বলার ফারণ 
এই যে, সফরে অগ্নি দুর্লভ হওয়ার কারণে একটি দরকারী সামগ্রী হয়ে থাকে) অতএব 
(যার এমন শক্তি ) আপনি আপনার (সেই) মহান পালনকর্তার নামের পবিভ্রতা ঘোষণা 
করুন। 


আনুষঙ্গিক জাতব্য বিষয় 

স্রার শুরু থেকে এ পর্যন্ত হাশরে মানুষের তিন প্রকার এবং তাদের প্রতিদান ও 
শাস্তির বর্ণনা ছিল। আলোচ্য আয়াতসমূহে এমন পথভ্রষ্ট মানুষকে হুশিয়ার করা হচ্ছে, 
যারা মূলত কিয়ামত সংঘটিত হওয়ার এবং পুনরুজ্জীবনেই বিশ্বাসী নয়। অথবা আল্লাহ্‌ 
তা'আলার ইবাদতে অপরকে অংশীদার সাব্যস্ত করে। উদ্দেশ্য মানুষের সেই উদাসীনতা 
ও ম্র্থতার মুখোস উন্মোচন করা, যে তাকে ভ্রাত্তিতে লিপ্ত করে রেখেছে! এর ব্যাখ্যা 
এই যে, এই বিশ্বচরাচরে যা কিছু বিদ্যমান আছে অথবা হচ্ছে অথবা ভবিষ্যতে হবে, 


সূরা ওয়াক্কিয়া | ২৭৭ 


এগুলোকে সৃষ্টি করা, স্থায়ী রাখা এবং মানুষের বিভিন্ন উপকারে নিয়োজিত করা প্রকৃতপক্ষে 
আল্লাহ তা‘আলার শক্তি ও রহস্যের লীলা। যদি কারণাদির যবনিকা মাঝখানে না থাকে 
এবং মানুষ এসব বস্তুর সৃষ্টি প্রত্যক্ষভাবে অবলোকন করে তবে সে আল্লাহ্‌র প্রতি বিশ্বাস 
স্থাপন করতে বাধ্য হয়ে যাবে। কিন্তু আল্লাহ্‌ তা“আলা এ জগতকে পরীক্ষাগার করেছেন। 
তাই এখানে যা কিছু অস্তিত্ব ও বিকাশ লাভ করে সব কারণাদির অন্তরালে বিকাশ লাভ করে। 


আল্লাহ, তা‘আলা স্বীয় অপার শক্তি ও রহস্যের বলে কারণাদি ও ঘটনাবলীর মধ্যে 
এমন এক অটুট যোগসূত্র স্থাপন করে রেখেছেন যে, কারণ অস্তিত্ব লাভ করার সাথে সাথে 
ঘটনা অস্তিত্ব লাভ করে। কারণ ও ঘটনা যেন একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে 
জড়িত। বাহ্যদশী মানুষ কারণাদির এই বেড়াজালে আটকে যায় এবং স্ষ্টকর্মকে কারণাদির 
সাথেই সন্বন্ধযুক্ত মনে করতে থাকে । যবনিকার অন্তরাল থেকে যে আসল শক্তি কারণ ও 
ঘটনাবলীকে সক্রিয় করে, তার দিকে বাহ্যদশী মানুষের দৃষ্টি যায় না। 


উল্লিখিত আয়াতসমূহে হে আল্লাহ্‌ তা"আলা প্রথমে খোদ মানব সৃষ্টির স্বরূপ উদঘাটন 
করেছেন, এরপর মানবীয় প্রয়োজনা'দি সুম্টির মুখোস উন্মোচিত করেছেন। মানুষকে 
ATRIA করে বিভিন্ন প্রশ্ন করেছেন এবং এসব প্রশ্নের মাধ্যমে সঠিক উত্তরের প্রতি অঙ্গুলি 
নির্দেশ করেছেন। কেননা, প্রশ্নের মধ্যেই কারণাদির দুর্বলতা ফুটিয়ে তুলেছেন। 


প্রথম আয়াত একটি দাবী এবং পরবর্তী আয়াতগুলো এর 


স্বপক্ষে প্রমাণ। সর্বপ্রথম স্বয়ং মানব সৃষ্টি সম্পর্কে একটি প্রশ্ন করা হয়েছে। 8 
মানুষ প্রত্যহ দেখে যে, পুরুষ ও নারীর যৌন মিলনের ফলে গর্ভসঞ্চার হয়। এরপর তা 
জননীর গর্ভাশয়ে আস্তে আস্তে রদ্ধি পেতে থাক্ষে এবং নয় মাস পর একটি পরিপূর্ণ মানবরূপে 
ভূমিষ্ঠ হয়ে যায়। এই দৈনন্দিন অভিজ্ঞতার কারণে বাহ্যদর্শী মানুষের দৃষ্টি এতই নিবদ্ধ 
থেকে যায় যে, ان‎ ও.নারীর পারস্পরিক মিলনই মানব সৃষ্টির প্রকৃত جم"‎ তাই প্রশ্ন 


بر ام سح پر9 ۸م تتا در دم ص AISI ۸» A‏ ۴ ۸۶ 2و 3 ۸ 


৮41) {‏ ما دمو ن ۶ا نام 9539 ৯১‏ ام (১০)‏ الا لقون করা হয়েছেঃ‏ 


---অর্থাৎ হে মানব ! একটু ভেবে দেখ, সন্তান জন্মলাভ করার মধ্যে তোমার হাত এতটুকুই 
তো যে, তুমি এক ফোটা বীর্য বিশেষ স্থানে جوا‎ দিয়েছ। এরপর তোমার জানা আছে 
কি যে, বীর্যের উপর স্তরে স্তরে কি কি পরিবর্তন আসে? কি কি ভাবে এতে অস্থি ও রক্ত- 
মাংস সৃষ্টি হয়? এই ক্ষুদে জগতের অস্তিত্বের মধ্যে খাদ্য আহরণ করার, রক্ত তৈরী 
করার ও জীবাত্মা সৃষ্টি করার কেমন যন্ত্রপাতি কি কি ভাবে স্থাপন করা হয় এবং শ্রবণ, 
দর্শন, কথন, আস্বাদন ও অনুধাবন শক্তি নিহিত করা হয়, যার ফলে একটি মানুষের অস্তিত্ব 
একটি চলমান কারখানাতে পরিণত হয় £ পিতাও কোন খবর রাখে না এবং যে জননীর 
উদরে এসব হচ্ছে, সেও কিছু জানে না। জ্ঞান-বুদ্ধি বলে কোন বস্ত দুনিয়াতে থেকে থাকলে 
সেকেন বুঝে না ঘে, কোন শ্রম্টা ব্যতীত মানুষের অত্যাশ্র্য ও অভাবনীয় OT আপনা- 
আপনি তৈরী হয়ে যায়নি। কে সেই স্রষ্টা? পিতা-মাতা তো জানেও না যে,কি তৈরী হল, 
কিভাবে হল? প্রসবের পূর্ব পর্যন্ত তারা অনুমানও করতে পারে না যে, গর্ভস্থ গণ ছেলে 


২৭৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


না মেয়ে? তবে কে সেই শক্তি, যে উদর, গর্ভীশয় ও ভ্রণের উপরস্থ ঝিলি---এই তিন অন্ধকার 
প্রকোষ্ঠে এমন সুন্দর-সুশ্রী শ্রবণকারী, দর্শনকারী ও অনুধাবনকারী সত্তা তৈরী করে দিয়ে- 


লি শি‏ سے سے ard)‏ ۸ سس 


ছেন? এরাপ স্থলে যে ব্যক্তি uw رک الله 1 جس الخا‎ ১ ----( সুন্দরতম স্রষ্টা 


আল্লাহ্‌ মহান ) বলে উঠে না, সে জ্ঞান-বুদ্ধির শত । 


এরপরের আয়াতসমূহে এ কথাও বলা হয়েছে যে, হে মানব | তোমাদের জন্মগ্রহণ ও 
বিচরণশীল কর্মঠ মানুষ হয়ে যাওয়ার পরও অস্তিত্ব, স্থায়িত্ব ও সকল কাজ-কারবারে তোম্রা 
আমারই মুখাপেক্ষী। আমি তোমাদের মৃত্যুরও একটি সময় নিদিষ্ট করে রেখেছি। এই 
নিদিষ্ট সময়ের পূর্বে তোমাদের যে আয়ুক্ষাল রয়েছে, তাতে তোমরা নিজেদেরকে স্বাধীন 
ও স্বাবলম্বীরূপে পেয়ে থাক। এটাও তোমাদের বিভ্রান্তি বৈ নয়। আমি এই মুহূর্তেই 
তোমাদেরকে নাস্তানাবুদ করে তোমাদের স্থলে অন্য জাতি সৃষ্টি করতে সক্ষম। অথবা 
তোমাদেরকে ধ্বংস না করে অন্য কোন জীবের কিংবা জড় পদার্থের আকারে পরিবতিত 
করে দিতেও সক্ষম। নির্ধারিত সময়ে মৃত্যু আসার মধ্যে এদিকেও ইঙ্গিত রয়েছে যে, তোমরা 
নিজেদের স্থাগিত্বের ব্যাপারে স্বাধীন ও স্বেচ্ছাচারী নও; বরং তোমাদের স্থায়িত্ব একটি 
নিদিষ্ট সময় পর্যন্ত। আল্লাহ্‌ তা'আলা তোমাদেরকে এক বিশেষ শক্তি, সামথ্য ও.জ্ঞান- 
বুদ্ধির বাহক করেছেন। এগুলোকে কাজে লাগিয়ে তোমরা অনেক কিছু করতে পার। 


তা ۱‏ میم لگ ړم مرص 


(১০ ৪৯৯০৯ ৬৯১ ৮. এর সারমর্ম এই যে, কেউ আমার ইচ্ছাকে ডিঙ্গিয়ে যেতে পারে 


পা uel ow‏ سس سوم 


না। আমি এই মুহ্র্তেও যা চাই, তাই করতে পারি, ০9 ৩০1 ১4১ ০. অর্থাৎ 


AAS AS > 
তোমাদের স্থলে তোমাদেরই মত অন্য কোন জাতি নিয়ে আসতে পারি ی‎ (৮০০১ و‎ 


سے حصسص هر رس مر سے 


৩১০০০ 3 ৩ ---এবং তোমাদের এমন আকুতি করে দিতে পারি, যা তোমরা জান না। 


অর্থাৎ মৃত্যুর পর মাটি হয়ে যেতে পার অথবা অন্য কোন জন্তর আকারেও পরিবতিত হয়ে 
যেতে পার; যেমন বিগত উম্মতের মধ্যে আকৃতি পরিবতিত হয়ে বানর ও শুকরে পরিণত 
হওয়ার আযাব এসে গেছে । তোমাদেরকে প্রস্তর ও জড় পদার্থের আকারেও পরিণত করে 
দেওয়া যেতে পারে | | 


0 ہہ ۲عمے عهوومم 
৮1 )51-__-খাদ্য মানুষের জীবন ধারণের প্রধান ভিত্তি । মানব‏ ما تحر نون 


সৃষ্টির গৃঢ় তত্ব উদঘাটিত করার পর এখন এই খাদ্যের স্বরূপ সম্পকে প্রশ্ন রাখা হয়েছে ঃ 
তোমরা যে বীজ বপন কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি? এই বীজ থেকে অংকুর বের 


সূরা ওয়াক্কিয়া 0 ২৭৯ 


করার ব্যাপারে তোমাদের কাজের কতটুকু দখল আছে? চিন্তা করলে এছাড়া জওয়াব 
নেই যে, কৃষক ক্ষেতে লাঙ্গল চালিয়ে, সার দিয়ে মাটি নরম করেছে মাত্র, যাতে দুর্বল অংকুর 
মাটি ভেদ করে সহজেই গজিয়ে উঠতে পারে। বীজ বপনকারী কৃষকের সমগ্র প্রচেষ্টা 
এই এক বিন্দুতেই সীমাবদ্ধ । চারা গজিয়ে উঠার পর সে তার হিফাযতে লেগে যায়। কিন্তু 
একটি বীজের মধ্য থেকে চারা বের করে আনার সাধ্য তার নেই। সে চারাটি তৈরী করেছে 
বলে দাবীও করতে পারে না। কাজেই প্রশ্ন দেখা দেয় যে, মণের মণ মাটির স্তুপে পতিত 
বীজের মধ্য থেকে এই সুন্দর ও মহোপকারী বক্ষ কে তৈরী করল£ জওয়াব এটাই যে, 
সেই পরম প্রভু, অপার শক্তিধর আল্লাহ্‌ তা'আলার অত্যাশ্র্য কারিগরিই এর প্রস্ততকারক। 


এরপর যে পানির অপর নাম জীবন এবং যে অগ্নি দ্বারা মানুষ রান্না-বান্না করে ও 
শিল্প-কারখানা পরিচালনা করে, সেগুলোর সৃষ্টি সম্পর্কে একই ধরনের প্রশ্নোত্তর উল্লেখ 
করা হয়েছে। উপসংহারে সবগুলোর সার-সংক্ষেপ এরূপ বণিত হয়েছে £ 


রি ۸ 3۸ س‎ Ile 2 গল: عا و‎ 


৩৪ 6৯০১ ৩৩০ ها نذ کرة‎ ৩ ৩৯3 - ৩৪ 58০ শব্দটি পা 2) 1 থেকে 


এবং 5 85 1 শব্দটিকে = 59 থেকে লওয়া হয়েছে। এর অর্থ মরু । কাজেই تو ی‎ 
শব্দের অর্থ হবে মরুবাসী । এখানে মুসাফির বোঝানো হয়েছে, যে প্রান্তরে অবস্থান করে 


খানাপিনার ব্যবস্থাপনায় রত হয়। আয়াতের উদ্দেশ্য এই যে, এসব সৃষ্টি আমারই শক্তি- 
সাম্যের ফসল । 
৯১৪০) فسبع پاسم 3 ہی‎ "এর অবশ্যন্তাবী ও যুক্তিভিত্তিক পরিণতি এই যে, 


মানুষ আল্লাহ্‌ তাআলার অপার শক্তি ও তওহীদে বিশ্বাস স্থাপন করবে এবং মহান পালন- 
কর্তার নামের পবিত্রতা ঘোষণা করবে। এটাই তাঁর অবদানসমূহের ۱ 


تالم یر لب رت مود 
ته قران ৬৮০‏ ڪي نويوق SS I‏ 
নার TEA‏ 
রা‏ 

















২৮০ তফসীরে মা*আরেফুল-কোরআন । অস্টম খণ্ড 


وس تست سس .سے 


০০25 

گی NEL LUGS‏ بد مرک £ ےم ص ves পা‏ 

رجعو 05৫৬০ ৬১৬১ ৩ ৪১৮৮৯ ৩)‏ )5622 
جا ی مس EAA‏ 
ہرد وا مهم و مر وا کايم مرن و 3 


۰ ০ পর 
و مر و‎ রত 2 و‎ ۰ 
اث 5ن من اطي‎ ১ ০০2১১ ৩১৪০ ৯৯৫ روم‎ 


ররর ক 


তি পনি পি শা টা শী جت ہش ھتہ ہے‎ 
٢ Tod اي مه سح و ام ۵ و‎ 4 ۷ sd 
ال ۵ سا ٽڪ من اطي اليو ۾ و اما رن کان مي‎ 
"77252555552 ৮৫21৫ A 20? 
` و‎ 8৮৮8 ১০১৬৬ ৫০ 
و‎ 210d 202 ৬পর্হ 5 ৫4৫ GL ৰ 4 
১৪১৫৪5৮১১০৮ ও 95৫1৩৬৪1০৯১ ৩১৩টি 
(৭৫) অতএব আমি তারকারাজির অস্তাচলের কসম খাচ্ছি, ৭৬) নিশ্চয় এটা 
এক মহা কসম --যদি তোমরা জানতে, (৭৭) নিশ্চয় এটা সম্মানিত কোরআন, (৭৮) 
যা আছে এক গোপন কিতাবে, (৭৯) যারা পাক-পবিভ্র, তারা ব্যতীত অন্য কেউ একে 
স্পর্শ করবে না। (৮০) এটা বিশ্র-পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ । (৮১) তবুও কি 
তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য প্রদর্শন করবে? (৮২) এবং একে মিথ্যা বলাকেই 
তোমরা তোম্নাদের ভূমিকায় পরিণত করবে? (৮৩) অতঃপর ঘখন কারও প্রাণ 5 
হয় (৮8) এবং তোমরা তাকিয়ে থাক, (৮৫) তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক 
নিকটে থাকি; কিন্তু তোমরা দেখ না। (৮৬) যদি তোমাদের হিসাব-কিতাব না হওয়াই 
ঠিক হক্স, (৮৭) তবে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন, যদি তোমরা সত্যবাদী হও ? 
(৮৮) যদি সে নৈকট্যশীলদের একজন হয় । (৮৯) তবে তার জন্য আছে সুখ, উত্তম 
রিযিক এবং নিয়ামতে ভরা উদ্যান । (৯০) আর যদি সে ডান পাশ্ব স্থদের একজন হয়, 
(৯১) তবে তাকে বলা হবে £ তোমার জন্য ডান পাশ্ধ স্থদের পক্ষ থেকে সালাম । (৯২) 
আর যদি সে 8 মিথ্যারোপকারীদের একজন হয় (৯৩) তবে তার আপ্যায়ন হবে 
উত্তপ্ত পানি দ্বারা । (৯৪) এবং নে নিক্ষিপ্ত হবে অগ্নিতে । (৯৫) এটা ধুন্ব সত্য। 
(৯৬) অতএব আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিভ্রতা ঘোষণা করুন। 


তফদীরের সার-সংক্ষেপ 

(মৃত্যুর পর পুনরুজ্জীবনের বাস্তবতা কোরআন দ্বারা প্রমাণিত আছে; কিন্তু তোমরা 
কোরআন মান না। অতএব) আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি। তোমরা যদি 
চিন্তা কর, তবে এটা এক মহা শপথ । (এ বিষয়ে শপথ ক্ষরছি যে) নিশ্চয় এটা সম্মানিত 
 কোরআন,যা এক সংরক্ষিত ফিতাবে অর্থাৎ লওহে-মাহ্ফুষে' পূর্ব থেকে ) আছে। (লওহে- 
মাহফুষ এমন যে গোনাহ থেকে ) পাক পবিত্র ফেরেশতাগণ ব্যতীত কেউ (অর্থাৎ কোন 
শয়তান ইত্যাদি) একে স্পর্শ করতে পারে না। (এর বিষয়বস্তু সম্পর্কে জাত হওয়া তো 
দূরের কথা । সুতরাং কোরআন ‘লওহে-মাহ ফুষ’ থেকে দুনিয়া পর্যন্ত ফেরেশতাদের মাধ্য- 
মেই আগমন করেছে । এটাই নবুওয়ত। শয়তান কোরআনকে আনতেই পারে না যে, 


57371 171 ২৮১ 


JAS পণ‏ ر 
ذز ل ډک ااروح $ একে অততীন্ত্রিয়বাদ বলে সন্দেহ করা যাবে। অন্যন্র আল্লাহ্‌ বলেন‏ 


IA “A JIA +H KN Ged wer 


০০১ 99) ৮2 এতে প্রমাণিত হয় যে, কোরআন)‏ ب : التواطهی এবং‏ | مین 


5 _বিশ্ব-পালকের পক্ষ থেকে অবতীর্ণ । ( کر یم‎ শব্দের ইঙ্গিতার্থ এটাই ছিল। এখানে 


) +77: অস্তমিত হওয়ার শপথ করার অর্থ ও উদ্দেশ্য তাই, যা সূরা নজমের শুরুতে 
বণিত হয়েছে । কোরআনে বণিত সব শপথই সার্থকরূপে উদ্দেশ্য ব্যক্ত করে। ফলে 
সবগুলো শপথই মহান । কিন্তু কোন কোন স্থানে উদ্দেশ্যকে গুরুত্বদানের জন্য মহান 
হওয়ার বিষয়টি স্পম্টত উল্লেখও করা হয়েছে )। তবুও কি তোমরা এই কালামের প্রতি 
-. শৈথিল্য প্রদর্শন করবে? (অর্থাৎ একে সত্য বলে বিশ্বাস করাকে জরুরী মনে করবে না?) 
তদুপরি একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে? ফেলে তোমরা 
তওহীদ এবং কিয়ামতকেও অস্বীকার করছ )। অতএব (এই অস্বীকৃত যদি সত্য হয়, 
তবে) যখন (মরণোল্মুখ ব্যক্তির ) প্রাণ কগ্ঠাগত হয় এবং তোমরা (বসে বসে অসহায়- 
ভাবে) তাকাতে থাক, তখন আমি তার (অর্থাৎ মরণোন্মুখ ব্যক্তির) তোমাদের অপেক্ষা 
অধিক নিকটে থাকি (অর্থাৎ তার অবস্থা সম্পর্কে তোমাদের অপেক্ষা অধিক জাত থাকি। 
কেননা, তোমরা শুধু স্তার বাহ্যিক অবস্থা দেখ। আর আমি তার অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কেও 
জাত থাকি । কিন্তু (আমার এই জানগত নৈকট্যকে মূর্খতা ও কুফরের কারণে ) তোমরা 
বুঝ না। অতএব যদি (বাস্তবে) তোমাদের হিসাব-কিতাব না হওয়াই ঠিক হয়, (যেমন 
তোমরা মনে কর) তবে তোমরা এই আত্মাকে (দেহে) ফিরাও না কেন £ (তোমরা তো 
তখন তা ক্কামনাও কর) যদি তোমরা (কিয়ামত ও হিসাব-কিতাব অস্বীকার করার ব্যাপারে) 
সত্যবাদী হও? (উদ্দেশ্য এই যে, তোমরা যখন দেহে আত্মা ফিরিয়ে আনতে সক্ষম নও 
তখন ক্িয়ামতে আত্মার পুনরুজ্জীবনকে রোধ করতে কিরূপে সক্ষম হবে£ সুতরাং তোমা- 
দের অস্বীরুতি অনর্থক। অতএব যখন প্রমাণিত হল যে, কিয়ামতের আগমন অবশ্যম্ভাবী, 
তখন কিয়ামত TATE হওয়ার সময় ) যে ব্যক্তি নৈকট্যশীলদের একজন হবে (যাদের কথা 


سے 


পূর্বে ৩১৯ ۾ السا‎ 5 আয়াতে উল্লেখ করা হয়েছে) তার জন্য আছে সুখ (স্থাচ্ছন্দ ), খাদ্য 


এবং 9 জান্নাত। আর যে ব্যক্তি ডান পাশ্বস্থদের একজন হবে, (যাদের কথা 


AA 


আয়াতের পূর্বে উল্লেখ করা হয়েছে) তাকে বলা হবেঃ তোমার‏ 5 امار ب آلیمین 


জন্য (বিপদাপদ থেকে) শান্তি। কারণ, তুমি ডান পাশ্বস্থদের একজন। €অনুকম্পা অথবা 

তওবার কারণে প্রথমেই ক্ষমাপ্রাপ্ত হলে তাকে প্রথমেই এ কথা বলা হবে। পক্ষান্তরে শাস্তি 

লাভের পর ক্ষমাপ্রাপ্ত হলে একথা শেষে বলা হবে)। আর যে ব্যক্তি পথভ্রষ্ট মিথ্যারোপকারী- 

দের একজন হবে, তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা এবং সে প্রবেশ করবে জাহান্নামে । 
س‎ 


২৮২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


নিশ্চয় এটা (অর্থাৎ যা উল্লেখ করা 56 ( 155 সত্য। অতএব (যিনি এগুলো করেন) 
আপনি আপনার সেই) মহান পালনকর্তার নামের পবিভ্রতা ঘোষণা করুন | 


আনুষঙ্গিক জাতব্য বিষয় 

পূর্ববর্তী আয়াতসমূহে আল্লাহ্‌ তা'আলার অপার শত্তি ও পাথিব 91585 
কিয়ামতে পুনরুজ্জীবনের যুক্তিভিত্তিক প্রমাণ পেশ করা হয়েছিল । আলোচ্য আয়াতসমূহে 
এর ইতিহাসভিত্তিক প্রমাণ আল্লাহ্‌ তা“আলার পক্ষ থেকে শপথ সহকারে পেশ করা হচ্ছে। 


مک یم از حر سے 


5 ۲ 056 ۵6 #و-نسم ¥ | تسم ہموا النجوم 


তর‏ سس 


একটি সাধারণ বাকপদ্ধতি। যেমন বলা হয় 4137 মূর্খতা যুগের কসমে ৮ تو‎ 


সুবিদিত। কেউ কেউ বলেন যে, এরূপ স্থলে £ সম্বোধিত ব্যক্তির ধারণা খণ্ডনের জন্য 
ব্যবহাত হয়। অর্থাৎ তোমার ধারণা ঠিক নয়; বরং এরপর শপথ করে যা বলা হচ্ছে তাই 


সত্য। 6১ 19৮ শব্দটি 6 5” এর বহুবচন। এর অর্থ নক্ষত্রের অস্তাচল অথবা অস্তের সময়। 


চি 


۱ AS 
এ আয়াতে নক্ষত্রের অস্ত যাওয়ার সময়ের শপথ করা হয়েছে, যেমন সুরা নজমেও (৮১ 1 و‎ 


| 


বলে তাই করা হয়েছে। এর রহস্য এই যে, অস্ত যাওয়ার সময় দিগন্তে‏ !ذا هوی 


নক্ষত্রের কর্ম সমাপ্তি দৃষ্টিগোচর হয় এবং তার চিহ্নের অবসান প্রত্যক্ষ করা হয় । এতে 
প্রমাণিত হয় যে, নক্ষত্র চিরন্তন নয়; বরং আল্লাহ্‌ তা‘আলার কুদরতের মুখাপেক্ষী 


Jj +7 | A I2 ¢ © 


4ِ چان لغراں کر‎ বিষয়বস্তু বর্ণনা করার উদ্দেশে পূর্ববর্তী আয়াতে শপথ করা 


হয়েছিল, এখান থেকে তাই বণিত হচ্ছে। এর সারমর্ম এই যে, কোরআন পাক সম্মানিত ও 
সংরক্ষিত কিতাব এবং মুশরিকদের এই ধারণা মিথ্যা যে, কোরআন কারও রচিত অথবা 
শয়তান কতৃক প্রত্যাদিষ্ট কালাম। নাউযুবিল্লাহ! 


এ +ح 3 یی م ۵3 رم‎ 
ب مکذو ن‎ জাহ গোপন কিতাব । একথা বলে লওহে মাহ্‌ফুয বোঝানো 


রা হত‏ تم کم ۸ ۵ ه نی هگ مر س 


50705۱ المطهر ون‎ ۷ ১০ ২: _-এখানে দু'টি বিষয় ্রণিধানযোগ্য। তফসীরবিদগণ 


_ এসব বিষয়ে মতভেদ করেছেন। এক. ব্যাকরণিক দিক দিয়ে এই বাক্যের দ্বিবিধ অর্থ হতে 
6 9৪ এ কাল লা 


পারে । প্রথম এই যে, এটা কিতাব অর্থাৎ 'লওহে মাহ্ফুযের 'ই দ্বিতীয় বিশেষণ এবং همست‎ 


২৮৩‏ 71 آچ7 


এর সর্বনাম দ্বারা লওহে মাহ্ফুযই বোঝানো হয়েছে। আয়াতের অর্থ এই যে, গোপন 
কিতাব অর্থাৎ লওহে মাহফুষকে পাক-পবিভ্র লোকগণ ব্যতীত কেউ স্পর্শ করতে পারে না। 
এমতাবস্থায় مطھر و نی‎ অর্থাৎ পাক-পবিভ্র লোকগণ”--এর অর্থ ফেরেশতাগণই হতে 
পারে, যারা 'লওহে মাহ্ফুষ পর্যস্ত পৌছতে সক্ষম। এছাড়া سس‎ শব্দটিকে তার আসল 
অর্থে নেওয়া যায় নাঃ বরং ৮৬৮০ তথা স্পর্শ করার রূপক অর্থ নিতে হবে অর্থাৎ 


লওহে মাহৃফুষে লিখিত বিষয়বস্তু সম্পর্কে জাত হওয়া। কেননা, লওহে মাহ্‌ফুষকে হাতে 
স্পর্শ করা ফেরেশতা প্রমুখ সৃষ্ট জীবের কাজ নয় ।---(কুরতুবী) তফসীরের সার-সংক্ষেপে 
এই অর্থ ধরেই তফসীর করা হয়েছে। 


وال و ہ 


দ্বিতীয় সম্ভাব্য অর্থ এই যে, এ বাক্যটি ৪১৬ لقرا‎ ৬১ বাক্যে অবস্থিত “সম্মমা- 


নিত” শব্দটি কোরআনের বিশেষণ। এমতাবস্থায় ১৯৮২ এর সর্বনাম দ্বারা কোরআন 
বোঝানো হবে। কোরআনের অর্থ হবে সেই কপি, যাতে কোরআন লিখিত আছে এবং ৮/০ 
শব্দটি হাতে স্পর্শ করার আসল অর্থে থাকবে । কুরতুবী প্রমুখ তফসীরবিদ একেই 
অগ্রাধিকার দিয়েছেন। ইমাম মালেক (র) বলেন £ আমি এই আয়াতের যত তফসীর শুনেছি, 
তন্মধ্যে এই তফসীরই উত্তম। এর মর্মও তাই, যা সূরা আবাসা-র নিম্নোক্ত আয়াত- 


۾ ھ۶ و 2 CASA‏ هم A ৫9‏ ۸ سے می کی حر ہے سے 


সমূহের মর্ম 48351136858 ০৪ 089৪৮৭৪০2৪০ و‎ টনি 
(কুরতুবী, রাহুল মা“আনী) 


SAI 43 ص‎ 


এর সারমর্ম এই যে, আলোচ্য বাক্যটি (১৮ ৩১ /-এর বিশেষণ নয়, বরং 


কোরআনের বিশেষণ ۱ 
ASD rs 


দুই, দ্বিতীয় প্রণিধানযোগ্য বিষয় এখানে এই যে, (১)৪০ অর্থাৎ ‘পাক- 
fra? কারা? বিপুল সংখ্যক সাহাবী ও তাবেয়ী তফসীরবিদের মতে এখানে ফেরেশতা- 
গণকে বোঝানো হয়েছে, ধারা পাপ ও হীন কাজকর্ম থেকে পবিভ্র। হযরত আনাস, সায়ীদ 
ইবনে জুবায়ের ও ইবনে আব্বাস (রো) এই উক্তি করেছেন।-_( কুরতুবী, ইবনে কাসীর) 
ইমাম মালেক (র)-ও এই উক্তিই পছন্দ করেছেন ।-_-(কুরতুবী ) | 

কিছু সংখ্যক তফসীরবিদ বলেন : কোরআনের অর্থ কোরআনের লিখিত কপি এবং 

এর অর্থ এমন লোক, যারা 'হদসে আসগর ও 'হদসে আকবর" থেকে‏ مطهر ون 
পবিভ্। বে-ওষু অবস্থানকে 'হদসে আসগর' বলা হয়। ওয্‌ করলে এই অবস্থা দূর হয়ে‏ 
যায়। পক্ষান্তরে বীর্যস্খলনের পরবর্তী অবস্থা এবং হায়েয ও নিফাসের অবস্থাকে “হদসে‏ 
আকবর" বলা হয়। এই হদস থেকে পবিভ্্ হওয়ার জন্য গোসল করা জরুরী ৷ এই তফসীর‏ 
হযরত আতা, তাউস, সালেম ও বাকের রে) থেকে বণিত আছে ।--( রূহল মা'আনী )।‏ 


২৮৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


ی ঠেলা‏ و 


এমতাবস্থায় ৬৯৯৯ ১ এই সংকাঁদসূচক বাক্যটির অর্থ হবে নিষেধসূচক । আয়াতের 


উদ্দেশ্য এই যে, পবিত্রতা ব্যতীত কোরআনের কপি স্পর্শ করা জায়েয নয়। পবিত্রতার অর্থ হবে 
বাহ্যিক অপবিভ্রতা থেকে মুক্ত হওয়া, বে-ওষূ না হওয়া এবং বীর্যস্থলনের পরবতাঁ অবস্থা 
না হওয়া। কুরতুবী এই তফসীরকেই অধিক স্পম্ট বলেছেন এবং তফসীরে মাযহারীতে 
এ ব্যাখ্যাকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। 

হযরত ওমর ফারুক (রা)-এর ইসলাম গ্রহণের ঘটনায় বণিত আছে যে, তিনি ভগ্ন 
ফাতেমাকে কোরআন পাঠরতা অবস্থায় পেয়ে কোরআনের পাতা দেখতে চান। তগ্নী আলোচ্য 
আয়াত পাঠ করে কোরআনের পাতা তার হাতে দিতে অস্বীকার করেন। অগত্যা তিনি 
গোসল করে পাতাগুলো হাতে নিয়ে পাঠ করেন। এই ঘটন। থেকেও শেষোক্ত তফসীরের 
অগ্রগণ্যতা বোঝা যায়। যেসব হাদীসে অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করতে নিষেধ করা 
হয়েছে, সেগুলোকেও কেউ কেউ এই তফসাীরের সমর্থনে পেশ করেছেন। 

যেহেতু এই প্রশ্নে হযরত ইবনে আব্বাস ও আনাস (রা) প্রমুখ সাহাবী মতভেদ করেছেন। 
তাই অনেক তফসীরবিদ অপবিত্র অবস্থায় কোরআন পাক স্পর্শ করার নিষেধাজ্ঞা সপ্রমাণ 
করার জন্য এই আয়াতকে প্রমাণ হিসাবে পেশ করেন না। তারা এর প্রমাণ হিসাবে কয়েকটি 
হাদীস পেশ করেন মান্ত্র। হাদীসগুলো এই £ ) 

হযরত আমর ইবনে হযমের নামে লিখিত রসূলুল্লাহ সো)-র একখানি পন্ধ ইর্মাম- 
মালেক রে) তাঁর মুয়াত্তা গ্রন্থে উদ্ধৃত করেছেন। তাতে একটি বাক্য এরূপও 21۳5 : لا یمس‎ 
طا ھر‎ [1 10৯৭1 _অর্থাৎ অপবি্্ ব্যক্তি যেন কোরআনকে স্পর্শ না করে ।---(ইবনে 
কাসীর) 

রাহুল মা'আনীতে এই রেওয়ায়েত মসনদে আবদুর রাযযাক, ইবনে আবী দাউদ ও 
ইবনুল মুনযির থেকেও বণিত আছে। তিবরানী ও ইবনে মরদুওয়াইহি বণিত আবদুল্লাহ্‌ 
ইবনে ওমরের বাচনিক রেওয়ায়েতে রসূলুল্লাহ (সা) বলেন £58 لا یمیس القرآن الا طا‎ 
)س‎ 3755 51*577 ( | 

মাসআলা $ উল্লিখিত রেওয়ায়েতসমূহের ভিত্তিতে অধিক্কাংশ উম্মত এবং ইমাম 
চতুজ্টয় এ বিষয়ে একমত যে, কোরআন পাক স্পর্শ করার জন্য পবিত্রতা শত। এর খিলাফ 
করা গোনাহ পূর্ববণিত সকল পবিভ্রতাই এতে দাখিল আছে। হযরত আলী, ইবনে মসউদ, 
সা’দ ইবনে আবী ওয়াক্কাস, সায়ীদ ইবনে যায়দ, আতা, যুহরী, নাখয়ী, হাকাম, হাম্মাদ, ইমাম 
মালেক, শাফেয়ী, আবূ হানীফা সবারই এই মাযহাব । উপরে যে মতভেদ বণিত হয়েছে, তা 
কেবল মাসআলার দলীলে, আসল মাসআলায় নয় । কেউ কেউ কোরআনের আয়াত এবং 
উল্লিখিত হাদীসের সমষ্টি দ্বারা এই মাসআলাটি সপ্রমাণ করেছেন এবং' কেউ কেউ শুধু 
হাদীসকেই দলীল হিসাবে পেশ করেছেন । সাহাবীদের মতভেদের কারণে তারা আয়াতকে 
দলীল হিসাবে পেশ করা থেকে বিরত রয়েছেন । 

মাসআলা ঃ কোরআন পাকের যে গিলাফ মলাটের সাথে সেলাই করা, SIS SF 


53 7 ২৮৫ 


ব্যতীত স্পর্শ করা সর্বসম্মতভাবে না-জায়েয। তবে আলাদা কাপড়ের গিলাফে কোরআন 
পাক বন্ধ থাকলে ওষু ব্যতীত তাতে হাত লাগানো ইমাম আবূ হানীফার মতে জায়েয । ইমাম 
শাফেয়ী ও মালেক (র)-এর মতে তাও না-জায়েয ।---€ মাযহারী ) 


মাসআলা £ বে-ওষূ অবস্থায় পরিধেয় কাপড়ের আস্তিন অথবা অশচল দ্বারা কোরআন 
পাক স্পর্শ করাও জায়েয নয়, রুমাল দ্বারা স্পর্শ করা যায়। 


মাসআলা ঃ আলিমগণ বলেন £ এই আয়াত দ্বারা আরও প্রমাণিত হয় যে, বীর্ষস্খলনের 
পরবতাঁ অবস্থায় এবং হায়েয ও নিফাসের অবস্থায় কোরআন পাক তিলাওয়াত করাও 
জায়েয নয়। গোসল করার পর জায়েয হবে। কারণ, কপিতে লিখিত শব্দাবলীর প্রতি সম্মান 
প্রদর্শন করা ওয়াজিব হলে মুখে উচ্চারিত শব্দাবলীর প্রতি সম্মান প্রদর্শন করা আরও বেশী 
ওয়াজিব হওয়া দরকার ۱ কাজেই বে-ওষু অবস্থায়ও তিলাওয়াত নাজায়েয হওয়া উচিত 
ছিল; কিন্তু বুখারী ও মুসলিমে বণিত হযরত ইবনে আব্বাসের হাদীস এবং মনসদে 
আহ্মদে বণিত হযরত আলীর হাদীস দ্বারা প্রমাণিত আছে যে, রসূলুল্লাহ رم‎ বে-ওষ্‌ 
অবস্থায় তিলাওয়াত করেছেন। এ কারণে ফিকহবিদগণ এর অনুমতি দিয়েছেন।--(মাযহারী ) 


“OAS AS ASFA পা পল 


| د ھا نی শব্দটি‏ مد ھنون ۔۔ | فبھدا اعد ىت ৯১1‏ مد هذز ن 


سے 


থেকে OEY | এর আভিধানিক অর্থ তেল মালিশ করা। তেল মালিশ করলে অঙ্গ-প্রত্যঙ্গ 
নরম ও শিখিল হয়। তাই এই শব্দটি অবৈধ ক্ষেত্রে শৈথিল্য প্রদর্শন করা ও কপটতা করার অর্থে 
ব্যবহাত হয়। আলোচ্য আয়াতে এই শব্দটি কোরআনী আয়াতের ব্যাপারে কপটতা ও 
মিথ্যারোপ করার অর্থে ব্যবহৃত হয়েছে। 
Ione Ide - ماس سس برش و ہہ بو ظ مه‎ 9895 পা লালা صر‎ 
سس سس‎ ১4১৬০ و آ دنم‎ ১৮৭০ لو لاان ہلغفت‎ 
পশলা AS AAT A A در تک‎ বা E ہے وی‎ 5 
2 ! و لکن لا تبصرون فلولا ان کنڈم ٹھرمد ینیں ثرجعو نها‎ এ ا‎ 
Xe 7 ৮5৯55 


کنقم صا ل قهن 0 


পূর্ববর্তী আয়াতসমূহে প্রথমে যুক্তিভিত্তিক প্রমাণাদি দ্বারা ও পরে নক্ষত্ররাজির কসম 
করে দুটি বিষয় সপ্রমাণ করা হয়েছে। এক. কোরআন আল্লাহ্‌র কালাম। এতে ফোন 
শয়তান ও জিনের প্রভাব থাকতে পারে না। এর বিষয়বস্ত সত্য। দুই. কিয়ামত সংঘটিত 
হবে এবং সব মৃত পুনরুজ্জীবিত হয়ে আল্লাহ্‌র সামনে নীত হবে। পরিশেষে এসব সুস্পষ্ট 
প্রমাণের বিরুদ্ধে কাফির ও মুশরিকদের অস্বীকৃতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। 


কিয়ামত ও মৃত্যুর পর পুনরুজ্জীবনকে অস্বীকার কাফিরদের পক্ষ থেকে যেন এ 
বিষয়ের দাবী যে, তাদের প্রাণ ও আত্মা তাদেরই করায়ত্ব। তাদের এই ভ্রান্ত ধারণা অপ- 
নোদনের জন্য আলোচ্য আয়াতসমূহে একজন মরণোন্মখ ব্যক্তির দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে 
যে, যখন তার আত্মা কণ্ঠাগত হয় তার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব অসহায়ভাবে তার দিকে 


২৮৬ তফসীরে মা'আরেফুল-ফোরআন ॥ অষ্টম খণ্ড 


তাকিয়ে থাকে এবং তারা কামনা করে যে, তার আত্মা বের না হোক, তখন আমি ক্তান ও 
সামর্থ্যের দিক দিয়ে তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি। নিকটে থাকার অর্থ 
এই যে, তার অভ্যন্তরীণ ও বাহ্যিক অবস্থা সম্পর্কে জাত ও সক্ষম থাকি । কিন্তু তোমরা 
আমার নৈকট্য ও মরণোন্মূখ ব্যক্তি যে আমার করায়ত্ত---এ বিষয়টি চর্মচক্ষে দেখ না। 
সারকথা এই যে, তোমরা সবাই মিলে তার জীবন ও আত্মার হিফাযত করতে চাও, কিন্তু 
তোমাদের সাধ্যে কুলায় না। তার আত্মার নির্গমন কেউ রোধ করতে পারে না। এই দৃষ্টান্ত 
সামনে রেখে বলা হয়েছে £ যদি তোমরা মনে কর যে, মৃত্যুর পর তোমাদেরকে জীবিত করা 
যাবে না এবং তোমরা এমন শক্তিশালী ও বীরপুরুষ যে, আল্লাহ্‌র নাগালের বাইরে চলে গেছ, 
তবে এখানেই স্বীয় শক্তিমন্তা ও বীরত্ব পরীক্ষা করে দেখ এবং এই মরণোল্মুখ ব্যক্তির 
আত্মার নির্গমন রোধ কর কিংবা নির্গমনের পর তাকে পুনরায় দেহে ফিরিয়ে আন । তোমরা 

যখন এতট্ুকুও করতে পার না, তখন নিজেদেরকে আল্লাহ্‌র নাগালের বাইরে মনে করা এবং 
মৃত্যুর পর পুনরুজ্জীবনকে অস্বীকার করা কতটুকু নিবু দ্দিতার পরিচায়ক! 


তা ۸ wr‏ ےد کے 


৩৬ ن من المقر‎ ১৬ ৬1 ৮» ৬---পূর্ববর্তী আয়াতসমূহে একথা ফুটিয়ে 


তোলা হয়েছে যে, মৃত্যুর পর 00 হয়ে কাজকর্মের হিসাব-নিকাশ দিতে হবে এবং 
হিসাবের পর প্রতিদান ও শাস্তি সুনিশ্চিত । সূরার শুরুতে বলা হয়েছে যে, প্রতিদান ও শাস্তির 
পর সবাই তিন শ্রেণীতে বিভক্ত হবে এবং প্রত্যেকের প্রতিদান আলাদা আলাদা হবে। 
আলোচ্য আয়াতে তাই আবার সংক্ষেপে উল্লেখ করা হয়েছে যে, মৃত্যুর পর এই ব্যক্তি নৈকট্য- 
শীলদের একজন হলে স্খই সুখ এবং আরামই আরাম ভোগ করবে। আর যদি “আস- 
হাবুল ইয়ামীন” তথা সাধারণ মুমিনদের একজন হয়, তবে সেও জান্নাতের অবদান লাভ 
করবে। পক্ষান্তরে যদি “আসহাবে শিমাল' তথা কাফির ও মুশরিকদের একজন হয়, তবে 
জাহান্নামের অগ্নি ও উত্তপ্ত পানি দ্বারা তাকে আপ্যায়ন করা হবে। পরিশেষে বলা হয়েছে ঃ 


টে‏ ! " جوم 7 کي پر 


৪) 1১১ ৬! {-_--অৰ্থাৎ উল্লিখিত প্ৰতিদান ও শাস্তি ধব সত্য ।‏ ۾ تق الھٹھن 


এতে কোন সন্দেহ ও সংশয়ের অবকাশ নেই। 


riod با سم ر بک‎ 3 ৫০১__ুরার উপসংহারে রসূলে করীম সো)-কে বলা 


হয়েছে যে, আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা ঘোষণা করুন । এতে 
নামাযের ভেতরের ও বাইরের সব তসবীহ্‌ দাখিল রয়েছে। খোদ নামাযকেও মাঝে মাঝে 
তসবীহ বলে ব্যক্ত করা হয়। এমতাবস্থায় এটা নামায়ের প্রতি গুরুত্ব দানেরও আদেশ 
হয়ে যাবে। 


সরা হাদ্দীদ 


মদীনায় অবতীর্ণ, ২৯ আয়াত, ৪ রুকু 





تدای تم 
کت He‏ $ 2 و شیو َير م 
هو 2333035 Sis ৫50০ 25 /50500 F225‏ 





FE 2 


০4১2176235৮ $ 9৮:৫1 05 4:৫0 
تل لعشم مابلم ذ زط وما يحرم نها وما بار لے‎ 
ا ڪن ر‎ 8226 ১105 
الع پیا لن یر ر م لمڪ الوت ایض < واگ ال‎ 
হার I Ao SRLS 

৪৯১০০) 51495 555 ۱ 


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুর 





(১) নভোমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে, সবই আল্লাহ্‌র পবিত্রতা ঘোষণা করে। 
তিনি শক্তিধর, প্রজ্ঞাময়। (২) নভোমণ্ডল ও ভূমগুলের রাজত্ব তীরই। তিনি জীবন দান 
করেন ও স্থৃত্যু ঘটান। তিনি সবকিছু করতে সক্ষম । (৩) তিনিই প্রথম, তিনিই সর্বশেষ, 
তিনিই প্রকাশমান ও অপ্রকাশমান এবং তিনি সব বিষয়ে সম্যক পরিজ্ঞাত। (8) তিনিই 
নভোমণ্ডল ও ভূমণ্ডল সুষ্টি করেছেন ছয় দিনে, অতঃপর আরশের উপর সমাসীন হয়েছেন। 
তিনি জানেন ঘা ভূমিতে প্রবেশ করে ও যা ভূমি থেকে নির্গত হয় এবং যা আকাশ থেকে 
বষিত হয় ও ঘা আকাশে উথ্থিত হয়। তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই 


২৮৮ : তফসীরে মাআরেফুল-কোরআন ॥ 9 


থাক। তোমরা যা কর, আল্লাহ্‌ তা দেখেন। (৫) নভোমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব 5 
সবকিছু তাঁরই দিকে প্রত্যাবর্তন করবে। (৬) তিনি রান্রিকে দিবঙ্গে প্রবিষ্ট করেন এবং 
দিবসকে প্রবিষ্ট করেন রান্্িতে। তিনি অন্তরের বিষয়াদি সম্পকেও সম্যকজ্ঞাত। 


শি শা শা سس سس‎ 





তফসীরের সার-সংক্ষে প 

নভোমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু (সৃষ্ট বস্তু ) আছে, সবই আল্লাহ্র পবিত্রতা ঘোষণা 
করে (মুখে কিংবা অবস্থার মাধ্যমে)। তিনি শক্তিধর ও প্রস্ঞাময়। নভোমণ্ডল ও ভূমণ্ডলের 
রাজত্ব তাঁরই । তিনিই জীবন দান করেন ও (তিনিই) মৃত্যু ঘটান। তিনিই সর্ববিষয়ে 
শক্তিমান। তিনিই (সব স্ৃষ্টের) আদি এবং তিনিই (সবার ধ্বংস হওয়ার পর ) অন্ত ١ 
(অর্থাৎ তিনি পূর্বে কখনও অনস্তিত্বশীল ছিলেন না এবং ভবিষ্যতেও কোনরূপে অনস্তিত্ব- 
শীল হওয়ার সম্ভাবনা নেই । তাই সবার শেষেও তিনিই)। তিনিই (স্বীয় অস্তিত্বে প্রমা- 
ণাদির আলোকে প্রকটভাবে) প্রকাশমান এবং তিনিই (সত্তার 5 দিক দিয়ে ) অপ্রকাশ- 
মান। (অর্থাৎ কেউ তাঁর সম্তা যথাযথ হাদয়ঙ্গম করতে সক্ষম N | যদিও সৃজিতরা 
একদিক দিয়ে তাঁকে জানে এবং একদিক দিয়ে জানে না, কিন্তু তিনি সব সৃজিতকে সব 
দিক দিয়ে জানেন)। তিনি সব বিষয়ে সম্যক পরিজ্ঞাত। তিনি (এমন সক্ষম যে) 
নভোমণ্ুল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন ছয় দিনে (অর্থাৎ ছয় দিন পরিমিত সময়ে) অতঃপর 
আরশে (যা সিংহাসন সদৃশ, এমনভাবে ( সমাসীন (ও বিরাজমান ) হয়েছেন (যা তার পক্ষে 
শোভনীয়)। তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে (যেমন বুষ্টি) ও যা ভূমি থেকে নিগত 
হয় (যেমন উদ্ভিদ) এবং যা আকাশ থেকে বষিত হয় ও যা আক্ষাশে উথ্থিত হয় ( যেমন 
ফেরেশতারা । তাঁরা আকাশে উঠানামা করে ও বিধি-বিধান, যা অবতীর্ণ হয় এবং বান্দার 
আমল যা উথ্থিত হয় । তিনি যেমন এসব বিষয় জানেন, তেমনি তোমাদের সব অবস্থাও 
তিনি জানেন। দেমতে) তিনি (জ্ঞাত হওয়ার দিক দিয়ে ) তোমাদের সাথে থাকেন তোমরা 
যেখানেই থাক না কেন? (অর্থাৎ তোমরা কোথাও তাঁর কাছ থেকে গোপন থাকতে পার 
না)। তোমরা যা কিছু কর, তিনি তা দেখেন। নভোমগ্ডল 9 5 রাজত্ব তারই। 
সব বিষয় তাঁরই দিকে প্রত্যাবর্তন করবে। (অর্থাৎ কিয়ামতে পেশ হবে। এভাবে তওহী- 
দের সাথে কিয়ামতও প্রমাণিত হয়ে গেল)। তিনিই রান্রিকে (অর্থাৎ রাত্রির অংশকে) 
দিনে প্রবিষ্ট করেন, (ফলে দিন বড় হয়ে যায় এবং) তিনিই দিনকে (অর্থাৎ দিনের অংশকে) 
রান্রিতে প্রবিষ্ট করেন। (ফলে রান্রি বড় হয়ে যায়। এই শক্তি-সামর্যের সাথে তার জ্ঞান 
এমন যে) তিনি অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক জ্ঞাত। 


আন্ষঙ্গিক জাতব্য বিষয় 
সূরা হাদীদের কতিপয় বৈশিষ্ট্য 8 যে পাঁচটি সূরার শুরুতে £4" অথবা $+? 
আছে, সেগুলোকে হাদীসে ৩১ ০১৯৮০ তথা তসবীহযুক্ত সূরা বলে ব্যক্ত করা হয়েছে। 


স্রা হাদীদ তন্মধ্যে প্রথম। দ্বিতীয় হাশর, তৃতীয় ছফ, চতুর্থ জুমআ এবং পঞ্চম তাগাবুন 
আবু দাউদ, তিরমিযী ও নাসায়ীর রেওয়ায়েতে হযরত ইরবায ইবনে সারিয়া রো) বর্ণনা 


স্রা হাদীদ ২৮৯ 


করেন যে, রসূলুল্লাহ, (সা) Ta নিদ্রা যাওয়ার পূর্বে এসব সূরা পাঠ করতেন । তিনি আরও 
বলেছেন যে, এসব সূরায় একটি আয়াত এমন আছে, যা হাজার আয়াত থেকে শ্রেষ্ঠ। 
ইবনে কাসীর বলেন £ সেই শ্রেষ্ঠ আয়াতটি হচ্ছে সূরা হাদীদের এই আয়াত $ 


এট ۸ 2 لز سے ا سے‎ LA পা এটি 
هی علیم‎ ১৪ سھوا ۳ الا خروالا هرو الا طن و هو‎ 
এই পাঁচটি সূরার মধ্য থেকে তিনটিতে অর্থাৎ হাদীদ, হাশর ও ছফে سم‎ অতীত 
ورس يب و‎ ۱ 
পদবাচ্য সহকারে এবং জুম'আ ও তাগাবুনে سم‎ ভবিষ্যত পদবাচ্য সহকারে বলা 
হয়েছে। এতে ইঙ্গিত থাকতে পারে যে, আল্লাহ্‌ তা'আলার তসবীহ ও যিকির অতীত, ভবিষ্যৎ 
ও বর্তমান সর্বকালেই অব্যাহত থাকা বিধেয়।---(মাহহারী ) 


শয়তানী কুমন্ত্রণার প্রতিকার £ হযরত ইবনে আব্বাস (রা) বলেনঃ কোন সময় 


۱ مر 6 ژر‎ তা এটি 
তোমার অন্তরে আল্লাহ্‌ তা'আলা ও ইসলাম সম্পর্কে শয়তানী কুমন্ত্রণা দেখা দিলে এ 5 f $৯ 


iA 


আয়াতখানি আস্তে পাঠ করে নাও।---( ইবনে কাসীর )‏ و الا خر 


এই আয়াতের তফসীর এবং আউয়াল, আখের, যাহের ও বাতেনের অর্থ সম্পর্কে 
তফসীরবিদগণের দশটিরও অধিক উক্তি বণিত আছে। এসব উক্তির মধ্যে কোন বৈপরীত্য 
নেই---সবপগুলোরই অবকাশ আছে। ‘আউয়াল’ শব্দের অর্থ তো প্রায় নিদিষ্ট; অর্থাৎ 
অস্তিত্বের দিক দিয়ে সকল সৃষ্টজগতের অগ্রে ও আদি। কারণ, তিনি ব্যতীত সবকিছু তারই 
ینید‎ তাই তিনি সবার আদি। কারো কারো মতে আখেরের অর্থ এই যে, সবকিছু 


বিলীন হয়ে যাওয়ার পরও তিনি বিদ্যমান থাকবেন। যেমন £ کل شی ھا لک‎ 


SAH 


১৪৯5 81 আয়াতে এর পরিষ্কার উল্লেখ আছে। বিলীনতা দুই 2۲۱ এক. যা 


কার্যত বিলীন হয়ে যাক; যেমন, কিয়ামতের দিন সবকিছু বিলীন হয়ে যাবে । দুই. যা 
কার্যত বিলীন হয় না, কিন্তু সত্তাগতভাবে বিলীন হওয়ার আশংকা থেকে মুক্ত নয়। এরূপ 
বস্তুকে বিদ্যমান অবস্থায়ও ধ্বংসশীল বলা যায়। এর উদাহরণ জান্নাত ও দোষখ এবং 
এগুলোতে প্রবেশকারী ভাল-মন্দ মানুষ | তাদের অস্তিত্ব বিলীন হবে নাঃ কিন্তু বিলীন 
হওয়ার আশংকা থেকে মুক্তও হবে না। একমাত্র আল্লাহ্‌র সন্তাই এমন খে, পূর্বেও বিলীন 
ছিল না এবং ভবিষ্যতেও কখনও বিলীন হবে না। তাই তিনি সবার অন্ত। 


ভু শে... 





২৯০ | তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


ইমাম গাযালী (র) বলেনঃ আল্লাহ তাআলার মারেফত সবার শেষে হয়। 
এই দিক দিয়ে তিনি আখের তথা অস্ত! মানুষ জ্ঞান ও মারেফতে ক্রমোননতি লাভ করতে 
থাকে। কিন্তু মানুষের অজিত এসব স্তর আল্লাহ্র পথের বিভিন্ন মনযিল বৈ নয়। এর 
চূড়ান্ত ও শেষ সীমা হচ্ছে আল্লাহ্‌র মারেফত।---(রূহুল-মা“আনী ) 

“‘যাহের’ বলে সেই সত্তা বোঝানো হয়েছে, যেসব বস্তু অপেক্ষাকৃত অধিক প্রকাশ্য 
মান। প্রকাশমান হওয়া অস্তিত্বের একটি শাখা। অতএব আল্লাহ্‌ তা'আলার অস্তিত্ব যখন 
সবার উপরে ও আগ্রে, তখন তাঁর আত্মপ্রকাশও সবার উপরে হবে। জগতে তার চাইতে 
অধিক কোন বন্ত প্রকাশমান নয়। তীর প্রক্তা ও শক্তি-সামর্থ্যের উজ্জ্বল নিদর্শন বিশ্বের 
প্রতিটি কণায় কণায় দেদীপ্যমান। 

স্বীয় সত্তার স্বরূপের দিক দিয়ে আল্লাহ্‌ তা'আলা “বাতেন: তথা অপ্রক্কাশমান। 
জ্ঞান-বুদ্ধি ও কল্পনা তাঁর স্বরূপ পর্যন্ত পৌছতে সক্ষম নয়। কবি বলেন £ 


ا برثرا ز قیا س و گمان خهال و و هم - 
و ز هر ৬০৭ ১ ১৩‏ ایم و شنیدة ایم و خو آند کاہم 
নদ‏ ارت قا ل و فهل مین - 


و ع عا تق مر سس ۔ 3و2 ۾ 


N N ON আছেন তোমরা যেখা-‏ او هو معکم اينما کنتم 


নেই থাকনা কেন। এই “সঙ্গের স্বরাপ ও প্রকৃত অবস্থা মানুষের জানসীমার অতীত। 
কিন্ত এর অস্তিত্ব সুনিশ্চিত। এটা না হলে মানুষের টিকে থাকা এবং তার দ্বারা কোন কাজ 
হওয়া সম্ভবপর নয়। আল্লাহ্‌র ইচ্ছা ও শক্তি বলেই সবকিছু হয়। তিনি সর্বাবস্থায় ও 
সবন্ত্র মানুষের সঙ্গে আছেন। 


سس سس سس یس 
یاو ول 712 متا یلک জেংরেছারে‏ لین 
রি রগ সু 51561‏ 7 ,302 کک ونو تون با 
SE‏ جا ا ا 
2৮ ۳ ১418 e‏ یلاغوکم اچنوا ا برنکمز وک اخ میاق زی 


EE ০১০ G5 2 opt xo‏ ایب بت 


#۶ 5° ۲ ৬৮ 


dw‏ 7 4 ا ول وو 

مر as‏ نال لمٰت ای الٹور: ر الله ڪه ر وف ০৯১ হা‏ 
کر ےر ق ریم ے سر رس ہک گے سے 
و مالم ال تفقوا غ سل نو وه ورا پر ঠ৩5৯৮০। ০4‏ 





সুরা হাদীদ ২৯১ 
) রি کے نت وو‎ 
تو‎ 


2522, LIBS AIG EB 
LEE LES LES I UX Ls EET G5) درد من‎ 


21 ১৯ এ 15484 تا ا‎ 2813, 2১৬০ 


Set کو وی کی‎ 64 48 (0৫6 


(৭) তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন কর এবং তিনি তোমা- 
শেরকে যার উত্তরাধিকারী করেছেন, তা থেকে ব্যয় কর। অতএব, তোমাদের মধ্যে যারা 
বিশ্বাস স্থাপন করে ও ব্যয় করে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। (৮) তোমাদের কি 
হল যে, তোমরা আল্লাহ্‌র প্রতি বিশ্বাস স্থাপন করছ না, অথচ রসূল তোমাদেরকে তোমা- 
দের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করার দাওয়াত দিচ্ছেন? আল্লাহ্‌ তো পূর্বেই তোমা- 
দের অঙ্গীকার নিয়েছেন---যদি তোমরা বিশ্বাসী হও । (৯) তিনিই তাঁর দাসের প্রতি 
প্রকাশ্য আগ্নাত অবতীর্ণ করেন, যাতে তোমাদেরকে অন্ধকার থেকে আলোকে আনয়ন 
করেন । নিশ্চয় আল্লাহ্‌ তোমাদের প্রতি করুণাময়, পরম দয়ালু । (১০) তোমাদেরকে 
আল্লাহ্র পথে ব্যয্ন করতে কিসে বাধা দেয়, যখন আল্লাহ -ই নভোমণ্ডল ও ভূমণগুলের 
উত্তরাধিকারী ? তোমাদের সধ্যে যে সন্ধা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও জিহাদ করেছে, 
সে সমান নয়। এরূপ লোকদের মর্যাদা বড় তাদের অপেক্ষা, যারা পরে ব্যয় করেছে ও 
জিহাদ করেছে। তবে আল্লাহ্‌ উভয়কে কল্যাণের ওয়াদা দিয়েছেন। তোমরা যা কর,, 
আল্লাহ সে সম্পর্কে সম্যক জ্ঞাত। (১১) কে সেই ব্যক্তি, যে আল্লাহকে উত্তম ধার দেবে, 
এরপর তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করবেন এবং তার জন্য রয়েছে সম্মানিত পুরস্কার । 








তফর্সীরের সার-সংক্ষেপ 

তোমরা আল্লাহ্‌র প্রতি ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন কর এবং (বিশ্বাস করে ) 
যে ধন-সম্পদে তিনি তোমাদেরকে অপরের উত্তরাধিকারী করেছেন, তা থেকে (তার পথে) 
ব্যয়কর। (এতে ইঙ্গিত আছে যে, এই ধন-সম্পদ তোমাদের পূর্বে অন্যের হাতে ছিল এবং 
এমনিভাবে তোমাদের পর অপরের হাতে চলে যাবে। সুতরাং এটা যখন চিরস্থায়ী সম্পদ 
নয়, তখন একে প্রয়োজনীয় খাতেও ব্যয় না করে আগলে রাখা নির্বুদ্ধিতা নয় তো কি?) 
অতএব (এই আদেশ মুতাবিক) তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছে এবং 
(বিশ্বাস স্থাপন করে আল্লাহর পথে) ব্যয় করেছে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার | 
(পক্ষান্তরে যারা বিশ্বাস স্থাপন করেনি, আমি তাদেরকে জিজ্ঞাসা করি) তোমাদের কি হল 
যে, তোমরা আল্লাহ্‌র প্রতি বিশ্বাস স্থাপন কর না (এর মধ্যেই রসুলের প্রতি বিশ্বাসও 
দাখিল আছে)। অথচ (বিশ্বাস স্থাপন করার মজবুত কারণ বিদ্যমান রয়েছে। তা এই যে) 


২৯২ ) তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


রসূল (যার রিসালত প্রমাণিত) তোমাদেরকে তোমাদের পালনকর্তার প্রতি (তাঁরই শিক্ষা 
মুতাবিক) বিশ্বাস স্থাপন করার দাওয়াত 0 এবং (দ্বিতীয় কারণ এই যে) স্বয়ং 


Aa r 


আল্লাহ, 24 বাজে থেকে € 1৮73 ১০৯৯ 1 বলে বিশ্বাস স্থাপন করার ) অঙ্গী- 


কার নিয়েছেন (এর মোটামুটি প্রতিক্রিয়া তোমাদের স্বভাবেও বিদ্যমান রয়েছে এবং রসূলের 
আনীত মো'জেযা এবং প্রমাণাদিও তোমাদেরকে এই অঙ্গীকার স্মরণ করিয়ে দিয়েছে ١ 
অতএব) যদি তোমরা বিশ্বাস স্থাপন করতে চাও, (তবে এসব কারণ যথেস্ট। নতুবা 


এছাড়া আর কি কারণের অপেক্ষা করছ? যেমন আল্লাহ, বলেন ھا ی حد پت‎ 


টি سی سے‎ a 


AS asd “| 


অতঃপর এই বিষয়বন্তর আরও ব্যাখ্যা দেওয়া হচ্ছে )।‏ ; بعد | لله رو ایا لک یو منون 


(বিশেষ )বান্দা মুহাম্মদ (সা) 1-এর প্রতি প্রকাশ্য আয়াতসমূহ অবতীর্ণ করেন, যো তিনিই 
তার প্রাঞ্জলতা ও বিশেষ অলৌকিকতার কারণে উদ্দেশ্যকে সুন্দরভাবে বোঝায় যাতে (সেই 
বান্দা) তোমাদেরকে (কুফর ও মুর্খতার) অন্ধকার থেকে ا"‎ 22 জ্ঞানের ) 8310ھ‎ 


তু اس‎ 


আনয়ন করেন। যেমন আল্লাহ্‌ বলেন ঃ لنرج الس من الما تالی لور‎ 


নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি করুণাময়, পরম ۱ (তিনি এমন অন্ধকার থেকে 
আলোকে আনয়নকারী তোমাদের কাছে প্রেরণ করেছেন। এ পর্যন্ত বিশ্বাস স্থাপন না করা 
সম্পর্কে জিজ্ঞাসা ছিল। এখন ব্যয় না করা সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছেঃ) তোমাদেরকে 
আল্লাহ্‌র পথে ব্যয় করতে কিসে বাধা দেয়, অথচ (এরও একটা মজবুত কারণ আছে। 
তা এই যে) নভোমণ্ডল ও ভূমণ্ডল পরিশেষে আল্লাহ্রই থেকে যাবে (অর্থাৎ যখন সব মালিক 
শ্ররে যাবে এবং তিনিই থেকে যাবেন। সুতরাং সব ধন-সম্পদ যখন একদিন ছাড়তেই হবে, 
তখন খুশীমনে দিলেই তো সওয়াবও হয়। কোন সৃল্ট জীব নভোমণ্ডলের মালিক নয়, 
তবুও নভোমশুল উল্লেখ করে সম্ভবত এই ইঙ্গিত করা হয়েছে যে, তিনি যেমন নভোমণ্ড- 
লের একচ্ছত্র অধিপতি, তেমনি ভূমণ্ডলও অবশেষে বাহ্যিকভাবে তাঁরই অধিকারে চলে 


AN পি পি ۵ 


যাবে। প্রকৃতপক্ষে তো বর্তমানেও তাঁরই মালিকানাভূক্ত। ১৯০ শব্দের ব্যাখ্যা 


¢ 

হিসাবে এই বিষয়বস্তু বণিত হল । অতঃপর ব্যয়কারীদের মর্যাদার তারতম্য বণিত হচ্ছে। 
বিশ্বাস স্থাপন করে ব্যয় করা প্রত্যেকের জন্যই সওয়াবের কারণ, কিন্তু এর মধ্যেও তারতম্য 
জাল তা এই যে) যারা মক্কা বিজয়ের পূর্বে (আল্লাহ্র পথে ) ব্যয় করেছে ও জিহাদ 

করেছে (এবং যারা মন্কা বিজয়ের পর ব্যয় করেছে ও জিহাদ করেছে) তারা ( উভয়ই ) 
সমান নয়; (বরং) তারা মর্যাদায় তাদের অপেক্ষা শ্রেষ্ঠ, যারা (মক্কা বিজয়ের ) পরে ব্যয় 
করেছে ও জিহাদ করেছে। তবে প্রত্যেককেই আল্লাহ্‌ তা'আলা কল্যাণের (অর্থাৎ 
সওয়াবের) ওয়াদা দিয়ে রেখেছেন। তোমরা যা কর, আল্লাহ্‌ তাআলা সব পরিজ্ঞাত 


স্রা হাদীদ 7 ২৯৩ 


আছেন । (তাই উতর সময়ের করের জলা সওয়াব দেবেন। অতএব যারা মক্কা বিজয়ের 
পূর্বে ব্যয় করার সুযোগ পায়নি, আমি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলি ঃ) কে সেই 
ব্যক্তি যে আল্লাহকে উত্তম (অর্থাৎ আন্তরিকতা সহকারে ) ধার দেবে ! এরপরও আল্লাহ্‌ 
একে (অর্থাৎ প্রদত্ত সওয়াবকে ) তার জন্য বহুগুণে বৃদ্ধি করবেন এবং (বহুগুণে বৃদ্ধি 
করার পরও ) তার জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার । €বহগুণে' বলে পরিমাণ বৃদ্ধির 


কথা বলা হয়েছে এবং 1:75 বলে এর মানগত উৎকর্ষের দিকে ইঙ্গিত করা হয়েছে )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
AST A A OAT 


আদিকালীন অঙ্গীকারও হতে গারে, যখন‏ ت چیو قد اخ میا قم 


আল্লাহ্‌ তা'আলা মখলুককে সৃষ্টি করার পূর্বেই ভবিষ্যতে আগমনকারী সব আত্মাকে | 
একত্রিত করে তাদের কাছ থেকে তিনিই যে তাদের একমাত্র পালনকর্তা এ কথার স্বীকৃতি ও 


1. AS পা ی بر‎ >“ রর 


অঙ্গীকার নিয়েছিলেন। কোরআন পাকে 5 بر بکم فا لوا‎ টি 1 বলে এই অঙী- 


কারের বিষয় উল্লেখ করা হয়েছে। এর অর্থ সেই অঙ্গীকারও হতে পারে, যা পূর্ববর্তী পয়- 
গম্বরগণও তাঁদের উম্মতের কাছ থেকে শেষ নবী (সো)-র প্রতি বিশ্বাস স্থাপন ও তাঁকে সাহায্য 
করা সম্পর্কে নিয়েছিলেন। কোরআন পাকের নিম্নোক্ত আয়াতে 3وی‎ 7 উল্লেখ 
আছে £ ۱ 


A পাতা ৫5‏ وه م و ی ی و یی ^ টিপা তা‏ و এ AST‏ 0 سم مس پر دبس عم ص 


ڈم چا ء کم زرسول سصد ق لہا معکم ৪১ 7০১5১ 5 টড‏ ال 


পান্তা তর‏ ړو U‏ سم مس بر eS‏ 1 7ا۹ہ سے AS‏ مړ سے ح۔ے 


01519 م اصری - قا لوا آثرو نا قا ل ذا ھن‎ £১ ی‎ OS EO 


শা © ASIA 


معکم "من الشا ن 0 


A‏ شم دم ہے 


RR OR TOE এখানে প্রশ্ন হয় যে,‏ ن نتم م نهن 
এ কথাটি সেই কাফিরদেরকে বলা হয়েছে, যাদেরকে মু’মিন না হওয়ার কারণে ইতিপূর্বে‏ 


AS MAST পাপা‏ ۵ مر م 


বলে সতর্ক করা হয়েছে। এমতাবস্থায় তাদেরকে ‘তোমরা‏ 2 صا ৯০‏ نو منون ي با له 


যদি মুসন হও? বলা কিরূপে সঙ্গত হতে পারে £ 
জওয়াব এই যে, কাফির ও মুশরিকরাও আল্লাহ্‌র প্রতি ঈমানের দাবী করত । 


ص "مرو و هد م نت يب টি‏ م س 


প্রতিমাদের ব্যাপারে তাদের বক্তব্য ছিল এই ঃ نعبد هم | لا لهقر بو فا ۲ لى‎ le 


২১৪ .তফসীরে মা*আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


lad 


Je &)1_-অতএব আয়াতের উদ্দেশ্য এই যে, আল্লাহ্‌র প্রতি ঈমানের দাবী যদি‏ ز لفی 


সত্য হয়, তবে তার বিশুদ্ধ ও ধর্তব্য পথ অবলম্বন কর। এটা আল্লাহ্‌র প্রতি বিশ্বাস স্থাপ- 
নের সাথে সাথে রস্লের প্রতিও বিশ্বাস 90 মাধ্যমে হতে পারে! 


)7+ س ص ص A MTA‏ 


অভিধানে উত্তরা-‏ مهر | ث- و له سهر | وت السا وت واش 
ধিকারসূত্রে 21*5 মালিকানাকে বলা হয়ে থাকে। এই মালিকানা বাধ্যতামূলক ---মৃত‏ 
ব্যক্তি ইচ্ছা করুক বা না করুক, ওয়ারিশ ব্যক্তি আপনা-আপনি মালিক হয়ে যায়।‏ 


এখানে নভোমণ্ডল ও ভূমণ্ডলের উপর আল্লাহ্‌ তা'আলার সার্বভৌম মালিকানাকে ১ | yg 


শব্দ দ্বারা ব্যক্ত করার রহস্য এই যে, তোমরা ইচ্ছা কর বানা কর, তোমরা আজযেছে 
জিনিসের মালিক বলে গণ্য হও, সেগুলো অবশেষে আল্লাহ্‌ তা'আলার বিশেষ মালিকানায় 
চলে যাবে। সবকিছুর প্রকৃত মালিক পূর্বেও আল্লাহ্‌ তা'আলাই ছিলেন, কিন্তু তিনি রুূপাবশত 
কিছু বস্তর মালিকানা তোমাদের নামে করে দিয়েছিলেন । এখন তোমাদের সেই বাহ্যিক 
মালিকানাও অবশিষ্ট থাকবে না। র্বতোভাবে আল্লাহরই মালিকানা প্রতিষ্ঠিত হয়ে যাবে। 
তাই এই মুহূর্তে যখন বাহ্যিক মালিকানা তোমাদের হাতে আছে, তখন এ থেকে আল্লাহ্‌র 
নামে যা ব্যয় করবে, তা পরকালে পেয়ে যাবে । এভাবে যেন আল্লাহ্‌র পথে ব্যয়রুত বস্তর 
মালিকানা তোমাদের জন্য চিরস্থায়ী হয়ে যাবে। 


তিরমিযীর রেওয়ায়েতে হযরত আয়েশা রো) বর্ণনা করেন ঃ একদিন আমরা একটি 
ছাগল যবাই করে তার অধিক্কাংশ গোশত বন্টন করে দিলাম, শুধু একটি হাত নিজেদের জন্য 
রাখলাম । রসূলুল্লাহ সো) আমাকে জিজাসা করলেন ঃ বণ্টনের পর এই ছাগলের গোশত 
কতটুকু রয়ে গেছে? আমি আরয করলাম $ঃ শুধু একটি হাত রয়ে গেছে। তিনি বললেন £ 
গোটা ছাগলই রয়ে গেছে । তোমার ধারণা অনুযায়ী কেবল হাতই রয়ে যায়নি । কেননা, 
গোটা ছাগলই আল্লাহ্‌র পথে ব্যয় হয়েছে। এটা আল্লাহ্‌র কাছে তোমার জন্য থেকে ITT | 
যে হাতটি নিজে খাওয়ার জন্য রেখেছ, পরকালে এর কোন প্রতিদান পাবে না। কেননা এটা 
এখানেই বিলীন হয়ে যাবে ।---( মাযহারী ) 


আল্লাহ্‌র পথে ব্যয় করার প্রতি জোর দেওয়ার পর পরবর্তী আয়াতে বলা হয়েছে যে, 
আল্লাহ্‌র পথে যাকিছু যে কোন সময় ব্যয় করলে সওয়াব পাওয়া যাবে; কিন্তু ঈমান, আত্ত- 


2 


রিকতা ও অগ্রগামিতার পার্থক্যবশত সওয়াবেও পার্থক্য হবে । বলা হয়েছে لا ر ئ‎ 


ee পার্টি: পা AA FA DB ASA 


১১0 الثم‎ ৪৬০ 3৯১1 ৩ منکم‎ অর্থাৎ যারা আল্লাহ্‌র পথে ধন- 


সম্পদ ব্যয় করে, তারা দুই শ্রেণীতে বিভক্ত । এক. যারা মক্কা বিজয়ের পূর্বে বিশ্বাস স্থাপন 
করে আল্লাহ্‌র পথে ব্যয় করেছে, দুই. যারা মক্কা বিজয়ের পর মু'মিন হয়ে আল্লাহ্‌র পথে 


সুরা হাদীদ | ২৯৫. 


OH করেছে। এই দুই শ্রেণীর লোক আল্লাহর কাছে সমান নয়; বরং মর্যাদায় এক শ্রেণী অপর 
শ্রেণী থেকে শ্রেষ্ঠ । মস্কা বিজয়ের পূর্বে বিশ্বাস স্থাপনকারী, জিহাদকারী ও ব্যয়কারীর মর্যাদা 
অপর শ্রেণী অপেক্ষা বেশী । 


213 বিজয়েকে সাহাবায়ে কিরামের মর্যাদাভেদের মাপকাতি করার রহস্য £ উল্লিখিত 
আয়াতসমূহে আল্লাহ্‌ তা'আলা সাহাবায়ে কিরামকে দুই শ্রেণীতে বিভক্ত করেছেন। এক. 
যারা মক্কা বিজয়ের পূর্বে মুসলমান হয়ে ইসলামী কার্যকলাপে অংশ গ্রহণ করেছেন এবং 
দুই. যারা মক্কা বিজয়ের পর এ কাজে শরীক হয়েছেন। আয়াতে ঘোষণা করা হয়েছে যে, 
প্রথমোক্ত সাহাবীগণের মর্যাদা আল্লাহ্‌ তা'আলার কাছে শেষোক্ত সাহাবীগণের তুলনায় বেশী। 


মক্কা বিজয়কে উভয় শ্রেণীর মর্যাদা নিরাপণের মাপকাঠি করার এক বড় রহস্য তো 
এই যে, মন্ধা বিজয়ের পূর্ব পর্যন্ত রাজনৈতিক পরিস্থিতি, মুসলমানদের টিকে থাকা ও বিলীন 
হয়ে যাওয়া, ইসলামের প্রসার লাভ ও বিলোপ হয়ে যাওয়ার সম্ভাবনা বাহ্যদশাঁদের দৃষ্টিতে 
একই রূপ ছিল। যারা হু"শিয়ার ও চালাক, তারা এমন কোন দলে অথবা আন্দোলনে যোগদান 
করে না, যার পরাজিত হওয়ার অথবা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশংকা সামনে থাকে । তারা 
পরিণামের অপেক্ষায় থাকে ! যখন সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠে তখনই তারা 
তড়িঘড়ি তাতে যোগদান করে । কিছুসংখ্যক লোক আন্দোলনক্ষে সত্য ও ন্যায়ানুগ 
বিশ্বাস করলেও বিপক্ষ দলের নির্যাতনের ভয়ে ও নিজেদের দুর্বলতার কারণে তাতে যোগ- 
দান করতে সাহসী হয় না। অপরপক্ষে যারা অসম সাহসী ও দৃঢ়চেতা, তারা কোন 
মতবাদ ও বিশ্বাসকে সত্য এবং বিশুদ্ধ মনে করলে জয় ও পরাজয় এবং দলের সংখ্যাল্পতা 
বা সংখ্যাগরিষ্ভতার প্রতি ভ্রাক্ষেপ করে না এবং তাতে ঝাঁপিয়ে পড়ে । 


মঙ্ধা বিজয়ের পূর্বে যারা মুসলমান হয়েছিল, তাদের সামনে মুসলমানদের সংখ্যা- 
HUT, শক্তিহীনতা ও মুশরিকদের নির্যাতনের এক জাত্বল্যমান ইতিহাস ছিল। বিশেষত 
_ ইসলামের প্রাথমিক যুগে ইসলাম ও ঈমান প্রকাশ করা জীবনের ঝুকি নেওয়া এবং বাস্ত- 
_ ভিটাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার নামান্তর ছিল। বলা বাহুল্য, এহেন পরিস্থিতিতে যারা 
ইসলাম গ্রহণ করে নিজেদের জীবনকে বিপন্ন করেছে এবং রসূলুল্লাহ্‌ (সা)-কে সাহায্য 
এবং ইসলামের সেবায় জীবন ও ধন-সম্পদ উৎসর্গ করেছে তাদের ঈমানী শক্তি ও 
কর্তব্যনিষ্ভার তুলনা চলে কি £ 


আস্তে আস্তে পরিস্থিতির পট পরিবর্তন হতে থাকে । অবশেষে মক্কা বিজিত 
হয়ে সমগ্র আরবের উপর ইসলামী পতাকা উজ্ডীন হয়। তখন কোরআন পাকের 


عم را یم পা‏ ۸ 


ভাষায় দলে দলে লোকজন এসে ইসলামে দীক্ষিত হতে থাকে 0৫ ید خلون فی‎ 


চা جو ی‎ ০৭ 


এ 4 ১৪০... ) কোরআন পাকের আলোচ্য আয়াত তাদের প্রতিও সম্মান 


প্রদর্শন করেছে এবং তাদেরকে কল্যাণ তথা ক্ষমা ও অনুকম্পার প্রতিশ্ণতি দিয়েছে। 
তবে একথা বলে দিয়েছে যে, তাদের মর্যাদা পূর্ববর্তীদের সমান হতে পারে না। কারণ 


سے 


২৯৬  তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


তারা অসম সাহসিকতা ও ঈমানী শক্তির কারণে বিরোধিতা ও নির্যাতন আশংকার 9 
উঠে ইসলাম ঘোষণা করেছে এবং বিপদমূহর্তে ইসলামের পাশে এসে দীড়িয়েছে। 
সারকথা এই যে, সাহসিকতা ও ঈমানী শক্তি পরিমাপ করার জন্য মন্ধা বিজয়ের 
"পূর্ববর্তী ও পরবতী পরিস্থিতির ব্যবধান একটি মাপকাঠির মর্যাদা রাখে । ভাই আয়াতে 
ا‎ বলা হয়েছে যে, . এই উভয় শ্ৰেণী সমান হতে পারে না। 





"সকল সাহাবীর জন্য মাগফিরাত ও রহমতের সুসংবাদ এবং অবশিষ্ট উজ 
থেকে তাঁদের 37 ؛‎ 8 উল্লিখিত আয়াতসমূহে সাহাবায়ে কিরামের মর্যাদার পারস্পরিক 


2 ۶. 2+ سے‎ পা وی‎ ক 


তারতম্য উল্লেখ করে শেষে বলা হয়েছে $ و کلا و عد الله ای‎ অর্থাৎ পারস্পরিক 


তারতম্য সত্ত্বেও আল্লাহ্‌ তা'আলা কল্যাণ অথাৎ জান্নাত ও মাগফিরাতের ওয়ালা সবার জন্যই 
করেছেন। এই ওয়াদা সাহাবায়ে কিরামের সেই শ্রেণীদ্বয়ের জন্য, যারা মন্ধা বিজয়ের প্বে 
ও পরে আল্লাহ্‌র পথে ব্যয় করেছেন এবং ইসলামের শন্তরদের ম্কাবিলা করেছেন । এতে 
সাহাবায়ে কিরামের প্রায় সমগ্র দলই শামিল আছে । কেননা, তাদের মধ্যে এরূপ ব্যাক্তি 
খুবই দুর্লভ, যিনি মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহ্‌র পথে কিছুই ব্যয় করেন নি এবং ইসলামের : 
শর দের মুকাবিলায় অংশগ্রহণ করেন নি! তাই মাগফিরাত ও রহমতের এই কোরআনী 
ঘোষণা প্রত্যেক সাহাবীক্ষে শামিল করেছে । 


ইবনে হাযম (র) বলেন $ এর সাথে সূরা 3 অপর একটি আয়াতকে মিলাও, 
যাতে বলা হয়েছে ঃ 
و رک وړ ع‎ Ee AST পপ পা نک ۸ سے‎ 


e‏ رصن لگ پر سے ہ۔ ASIII PE ۳۹ eA‏ +7 کے ر سے 


1 سيدو এ ৪৮৮১৭ ৩3‏ هم os‏ { شوت ۱ سهم > ۳ ون 0 


অর্থাৎ যাদের জন্য আমি পূর্বেই কল্যাণ নির্ধারিত করে দিয়েছি, তারা জাহান্নায থেকে দুরে 
অবস্থান করবে | জাহান্নামের কষ্টদায়ক আওয়াজও তাদের কানে পৌছবে না। তারা 
পছন্দমত অবদানে চিরকাল বসবাস করবে। 


আলোচ্য আয়াতে চিল 4101 کلا و عى‎ বলা হয়েছে এবং সূরা 5 


এই আয়াতে যাদের জন্য কল্যাণের ওয়াদা করা হয়েছে, তাদের জাহাম্নাম থেকে 73 
থাকার কথা ঘোষণা করা হয়েছে। এর সারমর্ম এই দীড়ায় যে, কোরআন পাক এই নিশ্চয়তা 
দেয়-_-পূর্ববতী ও পরবর্তী সাহাবায়ে কিরামের মধ্যে কেউ যদি সারা জীবনে কোন গোনাহ 
করেও ফেলেন, তবে তিনি তার উপর কায়েম থাকবেন নাশতওবা করে নেবেন। নতুবা 
রসূলুল্লাহ, স)-র সংসর্গ, সাহায্য, ধর্মের মহান সেবামূলক কার্যক্রম এবং তার অসংখ্য 
পুণ্যের খাতিরে আল্লাহ্‌ তা'আলা তাঁকে ক্ষমা করে দেবেন। গোনাহ্‌ মাফ হয়ে পৃ, পবিত্র 


সূরা হাঁদীদ ২৯৭ 


হওয়া অথবা পাথিব বিপদাপদ ও বেশীর বেশী কোন কম্টের মাধ্যমে গোনাহের ٤ 
না হওয়া পর্যন্ত তার মৃত্যু ঘটবে ai | 


কতক হাদীসে কোন কোন সাহাবীর মৃত্যুর পর আযাবের কথা উল্লেখ করা হয়েছে। 
বলা বাহুল্য, এই আযাব পরকাল ও জাহাম্নামের আযাব নয়; বরং বরযখ তথা কবর- 
জগতের আযাব। এটা অসম্ভব নয় যে, কোন সাহাবী কোন গোনাহ্‌ করে হটনাচক্রে 
তওবা ব্যতীতই মৃত্যুবরণ করলে তাকে কবর-জগতের আযাব TT পবিত্র করে নেওয়া 
হবে, যাতে পরকালের আযাব ভোগ করতে না হয়। ۱ 


সাহাবায়ে কিরামের মর্যাদা কোরআন ও হাদীস দ্বারা জানা যায়--এতিহাসিক 
বর্ণনা দ্বারা নয় 8 সারকথা এই যে, সাহাবায়ে ফিরাম সাধারণ উচ্মমতের ন্যায় মন। 
তাঁরা রসূলুল্লাহ (সা) ও উম্মতের মাঝখানে আল্লাহ্র তৈরী সেতু! ভাঁদের মাধ্যম ব্যতীত 
উম্মতের কাছে কোরআন ও রসূলুল্লাহ্‌ (সা)-র শিক্ষা পৌছার ক্ষোন পথ নেই। তাই 
ইসলামে তাঁদের বিশেষ একটি মর্যাদা রয়েছে। তাদের এই মৰ্যাদা ইতিহাস গ্রন্থের সত্য- 
মিথ্যা বর্ণনা দ্বারা নয় ঃ বরং কোরআন ও হাদীসের মাধ্যমে জানা যায়। 


তাঁদের দ্বারা কোন পদস্খলন বা ভ্রান্তিমূলক কোন কিছু হয়ে থাকলে তা ছিল 
অধিকাংশ ক্ষেত্রে ইজতিহাদী ভূল। যে কারণে সেগুলোকে গোনাহের মধ্যে গণ্য করা যায় 
না। বরং সহীহ হাদীসের বর্ণনা অনুযায়ী তদ্দ্বারা তাঁরা একটি সওয়াব পাওয়ার অধিকারী । 
যদি বাস্তবে কোন গোনাহ হয়েই যায়, তবে প্রথমত তা তাঁদের সারা জীবনের সৎকর্ম 
এবং রসূলুল্লাহ সো) ও ইসলামের সাহায্য ও সেবার মুকাবিলায় শূন্যের কোটায় থাকে । 
দ্বিতীয়ত তাঁরা ছিলেন অসাধারণ আল্লাহ্‌-ভীরু ৷ সামান্য গোনাহের কারণেও তাঁদের 
অন্তরাত্মা কেঁপে উঠত । তাঁরা তাৎক্ষণিকভাবে তওবা করতেন এবং নিজের উপর 
গোনাহের শাস্তি প্রয়োগ করতে সচেম্ট হতেন। কেউ নিজেকে মসজিদের স্তম্ভের সাথে বেধে 
দিতেন এবং তওবা কবুল হওয়ার নিশ্চিত বিশ্বাস অজিত না হওয়া পর্যন্ত তদবস্থায়ই 
দণ্ডায়মান থাকতেন । এছাড়া তাঁদের প্রত্যেকের পুণ্য এত অধিক ছিল যে, সেগুলো দ্বারা 
গোনাহের কাফফারা হয়ে যেতে পারে! সর্বোপরি আল্লাহ্‌ তা'আলা তাঁদের মাগফিরাতের 
ব্যাপক ঘোষণা আলোচ্য আয়াতে এবং অন্য আয়াতেও করে দিয়েছেন। শুধু মাগ- 


ی سم ۶ و শা ۳ ۳ পল‏ م و 


ফিরাতই নয়, 8০125 5 فی لت‎ বলে তার সন্তষ্টিরও নিশ্চিত আশ্বাস 


দান করেছেন। তাই তাদের পরস্পরে যেসব মতবিরোধ ও বাদান্বাদের ঘটনা ঘটেছে, 
সেগুলোর ভিত্তিতে তাঁদের মধ্যে কাউকে মন্দ বলা অথবা দোষারোপ করা নিশ্চিতরূপে হারাম, 
রস্লুল্লাহ্‌ সো)-র উক্তি অনুযায়ী অভিশপ্ত হওয়ার কারণ এবং ঈমানকে বিপন্ন করার 
শামিল ۰۱ ۱ 

আজকাল ইতিহাসের সত্য-মিথ্যা ও গ্রাহ্য-অগ্রাহ্য বর্ণনার ভিত্তিতে কিছুসংখ্যক লোক 
সাহাবায়ে কিরামকে দোষারোপের শিক্ষারে পরিণত করছে । প্রথমত যেসব বর্ণনার 
ভিতিতে তাঁরা এসব লিখছেন, সেগুলোর ভিত্তিই অত্যন্ত দুর্বল । যদি কোন পর্যায়ে তাদের 

৩৮--- 


২৯৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


সেসব এ্তিহাসিক রেওয়ায়েতকে বিশুদ্ধ মেনেও নেওয়া যায়, তবে কোরআন ও হাদীসের 
সুস্পষ্ট বর্ণনার মুকাবিলায় তার কোন মর্যাদা নেই । কেননা, কোরআনের ভাষ্য অনু- 
যায়ী সাহাবায়ে কিরাম সবাই ক্ষমাযোগ্য । 


সাহাবায়ে কিরাম সম্পর্কে সমগ্র উম্মতের সর্বসম্মত বিশ্বাস £ সাহাবায়ে কিরামের 
প্রতি সম্মান প্রদর্শন করা, অন্তরে ভালবাসা পোষণ করা এবং তাদের প্রশংসা ও গুণকীর্তন 
করা ওয়াজিব। তাদের পরস্পরে যেসব মতবিরোধ ও বাদানুবাদের ঘটনা ঘটেছে, 
সে সম্পর্কে নিশ্চুপ থাকা এবং যে কোন এক পক্ষকে দোষী সাব্যস্ত না করা জরুরী! 
আকায়েদের সকল কিতাবে এই সর্বসম্মত বিশ্বাসের বর্ণনা আছে। ইমাম আহমদের এক 
পুস্তি কায় বলা হয়েছে £ 


یں اتی سے سد کا رج ا زا 
অর্থাৎ সাহাবায়ে কিরামের কোন দোষ বর্ণনা করা অথবা তাঁদের কাউকে দোষী‏ 


ও জুটিযুক্ত সাব্যস্ত করা কারও জন্য বৈধ নয়। কেউ এরূপ করলে তাকে শাস্তি দেওয়া ওয়া- 
জিব ।---( শরহুল আকিদাতিল ওয়াসেতিয়্যা, ৩৮৯ পৃঃ) 


ইবনে তাইমিয়া "ছারেমুল মসলুল" গ্রন্থে সাহাবায়ে কিরামের শ্রেষ্ঠত্ব ও বৈশিষ্ট্য 
সম্পর্কে অনেক আয়াত ও হাদীস লিপিবদ্ধ করার পর বলেন ঃ 
و نعل دو خا ا بهن و و ا صاب‎ 
ات 5 الاستغغار‎ I ن ء ۱ ان الواجب‎ 65০2০ ٹھم‎ ১১ ৮০ الس و الجما‎ 
- الشو ل‎ ৪৯: 51৮০1 ۾ عقو ډک مي‎ 
অর্থাৎ আমাদের জানামতে এ ব্যাপারে আলিম, ফিকহ্বিদ, সাহাবী, তাবেয়ী 
ও আহলে-সুন্নত ওয়াল জামা'আতের মধ্যে কোন মতভেদ নেই। সবাই একমত যে, 
সাহাবায়ে কিরামের প্রশংসা ও গুণকীর্তন করা, তাঁদের জন্য আল্লাহ্‌র দরবারে ক্ষমা 
প্রার্থনা করা, আল্লাহ্‌র রহমত ও সন্তষ্টিবাক্য উচ্চারণ সহকারে তাদের উল্লেখ করা এবং 


তাদের প্রতি মহব্বত ও সহাদয়তার মনোভাব পোষণ করা সকলের জন্য ওয়াজিব । 
তাদের ব্যাপারে কেউ ধৃষ্টতাপূর্ণ উক্তি করলে তাকে শাস্তি দিতে হবে। 


ইবনে তাইমিয়া শরহে আকিদায়ে ওয়াসেতিয়্যা" গ্রন্থে সমগ্র উম্মত তথা আহলে- 
সুন্নত ওয়াল জামা'আতের বিশ্বাস বর্ণনা করে সাহাবায়ে কিরামের পারস্পরিক 594 
সম্পর্কে লিখেন ঃ 
عما شجر بھنں المعا بة و يقو لون هذه الا دا رالمرو ية‎ ১৯০) 
১৪৯১ 0852 ০০০ 2 094 فی مسا ویهم منها ما هو کذ ب و منها ما زید‎ 


সূরা হাদীদ ২৯৯ 


এত 6৯০15‏ هم فیک معذ و رون اما مچنهد ون ممهبون واما 
مجنود ون مخطدٌّون - و هم ০571১ ৫০‏ لا پعنشد ون آن کل و |حد من 
৮০০০‏ معصو م من کبا ثر آلا ثم ومفا ثره بل یجوز علهھم إلذ نوب نی 
الجملڈ و لهم من 24:০0‏ السو ق ن ما وجب مغغر 3 ما یهد و টী‏ 
! نهم یغفر لهم من . ৮০ ৩১৬৯৪‏ می سیت 


অর্থাৎ আহ্লে-সুন্নত ওয়াল জামা'আত সাহাবায়ে কিরামের পারস্পরিক বিরোধপূর্ণ 
ব্যাপারাদিতে নিশ্চুপ থাকেন । তাঁরা বলেন £ যেসব রেওয়ায়েত থেকে তাঁদের মধ্যকার 
কারোও দোষ বোঝা যায়, সেগুলোর কতক সম্পূর্ণ মিথ্যা, কতক পরিবতিত ও পরিবধিত এবং 
যেগুলো সহীহ্‌ ও বিশুদ্ধ, সেগুলোর ব্যাপারে সাহাবায়ে কিরাম ক্ষমার । কেননা, তাঁরা যা 
কিছু করেছেন, আল্লাহ্‌র ওয়াস্তে ইজতিহাদের মাধ্যমে করেছেন। এই ইজতিহাদে হয় 
Sat ate ছিলেন (তাহলে দ্বিগুণ সওয়াবের অধিকারী ছিলেন) না হয় ভ্রান্ত ছিলেন। 
(এমতাবস্থায়ও ক্ষমার্হ ও এক সওয়াবের অধিকারী ছিলেন )। এসব সত্ত্বেও আহলে- 
সুন্নত ওয়াল জামা'আত বিশ্বাস করেন না যে, প্রত্যেক সাহাবী সর্বপ্রকার গোনাহ্‌ থেকে মুক্ত; 
বরং তাঁদের দ্বারা গোনাহ্‌ সংঘটিত হওয়া সম্ভব । কিন্তু তাঁদের গুণ-গরিমা ও ইসলামের 
জন্য ত্যাগ ও তিতিক্ষামূলক কার্যাবলীর পরিপ্রেক্ষিতে তাদের সব গোনাহ্‌ মাফ হয়ে যেতে 
পারে; এমনকি তাঁদের এমন সব গোনাহ্‌ও মাফ হতে পারে, যা উম্মতের পরবতী লোকদের 
মাফ হবে না। 


1 রড 


let میدن و این نی رهم بان ی‎ ১৮০০ 
مہ‎ 2 
0-07 
১4১৩৬ يسور‎ ELL AS OB BAG SSS 
دوم لیر دکن که‎ SILI 55852 
51 بصتو ارکب وکن‎ E, 25823 2214 gE 
کیک‎ ۱ ৬০৪৩৪ 


চর 


৩০০ তক্ষস্রে মাআবেফুল- কোরআন 1 অস্টম খণ্ড 








پھوجسسسسسس جن وج از یاس و RRS‏ وتو e‏ < 


১29006০১০৫৩ ৮০৫ 
সা مول ۹ یی سمش ریاد کک‎ 
61556 من الق« ولا‎ ০৮ ৩ وی وه‎ 
৩ 4 ریہ کے‎ টনি 7۶ ین 7 سے‎ ৯০151 
کچ‎ ৯2 


مہ کت Vis 2 4৫৫‏ مر مریم 2৫‏ ےد ھمے 
৮454677৫255‏ 250 222 ۱۶ ۶ و و 
۱ 0 قت و 5 EL EZ 19:১1‏ 
TT‏ 


9 5 کت 
০৪০০ চা‏ موا باتو ES Bis‏ هم 4 
ہے SS‏ 
7 ۶ ۶ و 


72 


و ؟ 8 3 2 


2 ٥9 


@ کس ہے 














(১২) সেদিন আপনি দেখবেন ঈমানদার পুরুষ ও উন্মানদার নারীদেরকে, তাদের 
সম্মুখ ভাগে ও ডানপাশে তাদের জ্যোতি ছুটোছুটি করবে। বলা হবেঃ আজ তোমাদের জন্য 
সুসংবাদ জান্নাতের, যার তলদেশে নদী প্রবাহিত, তাতে তারা চিরকাল থাকবে । এটাই 
মহাদাফল্য। (১৬) সেদিন কপট বিশ্বাসী পুরুষ ও কপট বিশ্বাসিনী নারীরা মূর্শমনদেরকে 
ود‎ £ তোমরা আমাদের জন্য অপেক্ষা কর, আমরাও কিছু আলো নেব তোমাদের 
জ্যোতি থেকে । বলা হবে ঃ তোমরা পিছনে ফিরে যাও ও আলোর খোঁজ কর। 'অতঃপর 
উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটি প্রাচীর, যার একটি দরজা হবে। তার অভ্যন্তরে 
থাকবে রহমত এবং বাইরে থাকবে আযাব | (১৪) তারা মু'মিনদেরকে ডেকে বলবে £ 
আমরা কি তোমাদের সাথে ছিলাম্ম নাঃ তারা বলবে £ হ্যা কিন্তু তোমরা নিজেরাই নিজে- 
দেরকে বিপদগ্রস্ত করেছ। প্রতীক্ষা করেছ, সন্দেহ পোষণ করেছ এবং অলীক আশার পেছনে 
বিভ্রান্ত হয়েছ, অবশেষে আল্লাহর আদেশ পৌছেছে । এই সবই তোমাদেরকে আল্লাহ্‌ সম্পকে 
প্রতারিত করেছে । (১৫) অতএব, আজ তোমাদের ক্ষাছ থেকে কোন মুক্তিপণ গ্রহণ করা 
হবে না এবং কাফিরদের কাছ ۲۵۲59 ۱ তোঙ্সাদের সবার আবাসস্থল জাহান্না। 
সেটাই তোমাদের সঙ্গী। কতই না নিরুষ্ট এই প্রত্যাবর্তন স্থল ! (১৬) যারা মুমিন, তাদের 
জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত) অবতীর্ণ হযেছে, তার কারণে হাদয় বিগলিত হওয়ার 


সরা হাদীদ ৩০১ 


সময় আসেনি ? তারা তাদের মত যেন না হয়, যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল । 
তাদের উপর সুদীর্ঘ কাল অতিক্রান্ত হয়েছে, অতঃপর তাদের 0 কঠিন হয়ে গেছে। 
তাদের অধিকাংশই পাপাচারী। (১৭) তোমরা জেনে রাখ, আল্লাহই ভূভাগকে তার স্বত্যুর 
পর পুনরুজ্জীবিত করেন। আম্মি পরিষ্কারভাবে তোমাদের জন্য আয়াতগুলো ব্যক্ত করেছি, 
মাতে তোমরা বুঝ। (১৮) নিশ্চয় দানশীল ব্যক্তি ও দানশীল নারী, যারা আল্লাহ্‌কে উত্তমরূপে 
ধার দেয়, তাদেরকে দেওয়া হবে বহুগুণ এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার । 
(১৯) আর যারা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই তাদের পালনকর্তার 
কাছে লিদ্দীক ও শহীদ বলে বিবেচিত। তাদের জন্য রয়েছে পুরস্চার ও জ্যোতি এবং যারা 
কাফির ও আমার নিদর্শন অস্থীকারকারী তারাই জাহান্নামের অধিবাসী হবে । 


২ শী পাশা শা শা س‎ 


তফসীরের সার-সংক্ষেপ 

( সেদিনও স্মরণীয়) যেদিন আপনি মুসলমান পুরুষ ও মুসলমান নারীদেরকে 
দেখবেন যে, তাদের জ্যোতি তাদের সম্মুখভাগে ও ডান পার্থে ছুটোছুটি ۱ 
(পুলসিরাত অতিক্রম করার জন্য এই জ্যোতি তাদের সাথে থাকবে। এক রেওয়ায়েতে 
আছে, বাম পার্থেও থাকবে । বিশেষভাবে ডান পার্খ উল্লেখ করার কারণ সম্ভবত এই 
যে, এদিককার জ্যোতি অধিক উজ্জ্বল হবে এবং এটা আলামত হবে তাদের ডান হাতে 
আমলনামা দেওয়ার । সম্মৃখভাগে জ্যোতি থাকা এরূপ স্থলে সাধারণ রীতি । তাদেরকে 
বলা হবে 8) আজ তোমাদের জন্য এমন জান্নাতের সুসংবাদ, যার তলদেশে নদী প্রবাহিত, 


যাতে তারা চিরকাল থাকবে। এটাই মহাসাফল্য (বাহ্যত এই শেষোক্ত বাক্যটিও তখনই 
| A 22 
বলা হবে। এখন সংবাদ হিসাবে বলা হয়েছে £ بشری لکہ‎ কথাটি সম্ভবত 


পার্ট 3l‏ & و پر পা শিলা পাতা‏ ےھ نی 
84 0 


ফেরেশতাগণ বলবে, যেমন আল্লাহ্‌ বলেনঃ 1 83০) ৮৪৬০ 45 


পাশা‏ کلم ار পাতা‏ ہر ې کت 


2০ অথবা স্বয়ং আল্লাহ্‌ তা'আলা বলবেন । এটা সেদিন )‏ 519 لر نوا 5 بشر وا 


যেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা মুসলমানদেরকে (পুলসিরাতে ) বলবে £ 
তোমরা আমাদের জন্য (একটু ) অপেক্ষা কর, আমরাও তোমাদের জ্যোতি থেকে একটু আলো 
নেব। (এটা তখন হবে, যখন মুসলমান ঈমান ও আমলের কল্যাণে অনেক অগ্রে চলে যাবে 
এবং মনাফিকরা পুলসিরাতের উপর পেছনে অন্ধকারে থেকে যাবে। তাদের কাছে পূর্ব 
থেকেই জ্যোতি থাকবে না, কিংবা দ্বররে-মনসূরের এক রেওয়ায়েত অনুযায়ী তাদের 
কাছেও কিছুটা জ্যোতি থাকবে, কিন্তু তা নির্বাপিত হয়ে যাবে। দুনিয়াতে বাহ্যিক কাজ- 
কর্মে তারা মুসলমানদের সাথে থাকত, এ কারণে তাদেরকে কিছুটা জ্যোতি দেওয়া হবে। 
কিন্তু অন্তরে তারা মুসলমানদের কাছ থেকে আলাদা থাকত, এ কারণে তাদের জ্যোতি 
বিলীন হয়ে যাবে। এছাড়া তাদের প্রতারণার শাস্তিও তাই মে, প্রথমে জ্যোতি পাবে ও পরে 


৩০২ তফসীরে মা'আরেফুল-কোরআন ۱ অষ্টম খণ্ড 


তা বিলীন হয়ে যাবে )। তাদেরকে জওয়াব দেওয়া হবে £ (হয় ফেরেশতাগণ জওয়াব দেবে, 
না হয় মুখমিনগণ) তোমরা পেছনে ফিরে যাও ও (সেখানে) আলোর সন্ধান কর । (পেছনে 
বলে সেই স্থান বোঝানো হয়েছে যেখানে ভীষণ অন্ধকারের পর পুলসিরাতে আরোহণ 
করার সময় জ্যোতি বন্টন করা হয়েছিল। অর্থাৎ যেখানে জ্যোতি বন্টন করা হয় সেখানে 
চলে যাও। সেমতে তারা সেখানে যাবে এবং কিছু না পেয়ে আবার এখানে আসবে )। 
অতঃপর (মুসলমানদের কাছে পৌঁছতে পারবে না বরং) উভয় দলের মাঝখানে একটি 
প্রাচীর স্থাপন করা হবে, যার একটি দরজা €ও) হবে । তার অভ্যন্তরে থাকবে রহমত 
এবং বহির্ভীগে থাকবে আযাব । (দুররে মনস্রের বর্ণনা অনুযায়ী এটাই আ'“রাফের 
প্রাচীর । অভ্যন্তর ভাগ মুমিনদের দিকে এবং 9 কাফিরদের দিকে থাকবে। 
রহমতের অর্থ জান্নাত এবং আযাবের অর্থ জাহান্নাম। দরজাটি সম্ভবত কথাবার্তা 
বলার জন্য হবে অথবা এটাই হবে জান্নাতের পথ। মোটকথা, যখন তাদের ও মুসল-. 
মানদের মাঝখানে প্রাচীর স্থাপিত হবে এবং তারা অন্ধকারে থেকে যাবে তখন) তারা 
মুসলমানদেরকে ডেকে বলবে £ আমরা কি (দুনিয়াতে ) তোমাদের সাথে ছিলাম না £ 
(অর্থাৎ কাজেকর্মে ও ইবাদতে তোমাদের সাথে শরীক ছিলাম। অতএব আজও সঙ্গে 
থাকা উচিত )। তারা মুসলমানরা ) বলবে ঃ হ্যা (ছিলে) কিন্তু (এরূপ থাকা কোন 
কাজের ? তোমরা কেবল দৃশ্যত আমাদের সাথে ছিলে । তোমাদের অভ্যন্তরীণ অবস্থা 
ছিল এই যে) তোমরা নিজেরাই নিজেদেরকে পথভ্রষ্ট করে রেখেছিলে (তোমরা পয়গন্ধর 
ও মুসলমানদের প্রতি শন্তুতা পোষণ করতে এবং তাদের উপর বিপদাপদ আসার) প্রতীক্ষা 
করেছিলে, (ইসলামের সত্যতায় ) সন্দেহ পোষণ করেছিলে এবং মিথ্যা আশা তোমাদেরকে 
প্রতারিত করেছিল, অবশেষে তোমাদের উপর আল্লাহর আদেশ পৌছে গেছে। (মিথ্যা 
আশা এই যে, ইসলাম মিটে যাবে, আমাদের ধর্ম সত্য ও মুক্তিদাতা ইত্যাদি । “আল্লাহ্‌র 
আদেশ" মানে মৃত্যু। অর্থাৎ সারাজীবন এসব কুফরীতেই লিপ্ত ছিলে, তওবাও করনি )। 
মহাপ্রতারক (অর্থাৎ শয়তান ) তোমাদেরকে আল্লাহ, সম্পর্কে প্রতারিত করেছিল। (একথা 
বলে যে, আল্লাহ্‌ তোমাদেরকে পাকড়াও করবেন না। সারকথা এই যে, ANT 3 
কারণে তোমাদের বাহ্যত সঙ্গে থাকা মুক্তির জন্য যথেষ্ট নয়)। অতএব আজ তোমাদের 
কাছ থেকে কোন মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং কাফিরদের কাছ থেকেও নয়। 
(প্রথমত মুক্তিপণ দেওয়ার মত বস্ত তোমাদের কাছে নেই, যদি থাকত তবুও গ্রহণ করা 
হত না। কেননা এটা প্রতিদান জগৎ---কর্মজগৎ নয় )। তোমাদের সবার আবাসস্থল 
জাহাল্গাম। সেটাই তোমাদের (চির) ANI কতই না নিরুভ্ট এই আবাসস্থল! 


( نا لیو الم‎ কথাটি হয় মুমিনদের না হয় আল্লাহ্‌ তা'আলার । এই পূরোপুরি বর্ণনা 


থেকে প্রমাণিত হয়েছে যে, যে ঈমানে প্রয়োজনীয় ইবাদতের অভাব আছে, তা পূর্ণ নয়। 
তাই পরবর্তী আয়াতে ঈমান পূর্ণ করার জন্য শাসানোর ভঙ্গিতে মুসলমানদেরকে আদেশ 
করা হচ্ছে £) যারা মু'মিন, তাদের (মধ্যে যারা প্রয়োজনীয় ইবাদতে 515 করেঃ যেমন 
গোনাহ্গার মুসলমান তাদের ) জন্য কি (এখনও ) আল্লাহর উপদেশের এবং যে সত্য 
অবতীর্ণ হয়েছে, তার সামনে হাদয়-বিগলিত হওয়ার সময় আসেনি £ (অর্থাৎ তাদের 


সুরা হাদীদ ) ৩০৩ 


মনেপ্রাণে জরুরী ইবাদত পালনে এবং গোনাহ্‌ বর্জনে কৃতসংকল্প হওয়া উচিত)। 
তারা তাদের মত যেন না হয়, যাদেরকে পূর্বে (এ্রশী) কিতাব দেওয়া হয়েছিল (অর্থাৎ 
ইহুদী ও খুস্টানদের মত। তারাও তাদের কিতাবের দাবীর বিপক্ষে খেয়াল-খুশী ও 
গোনাহে লিপ্ত হয়েছিল )। অতঃপর তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয় (এবং 
তওবা করেনি )। ফলে তাদের অন্তঃকরণ কঠিন হয়ে যায়। (ভুলক্রমেও তারা অনু- 
তাপ করত না। অন্তরের এই কঠোরতার কারণে আজ) তাদের অধিকাংশই কাফির 
(কারণ, সদাসর্বদা গোনাহে লেগে থাকা, গোনাহ্‌কে ভাল মনে করা, সত্য নবীর প্রতি 


۳651 পোষণ করা, এসব বিষয় প্রায়ই কুফরের কারণ হয়ে যায়। উদ্দেশ্য এই যে, 


মুসলমানদের শীঘই তওবা করা উচিত | কারণ, মাঝে মাঝে পরে তওবা করার তওফীক 
হয় না এবং মাঝে মাঝে তা কুফর পর্যন্ত পৌছে দেয়। অতঃপর বলা হচ্ছে যে, তোমাদের 
অন্তরে গোনাহের কারণে কোন অনিষ্ট সৃষ্টি হয়ে থাকলে এই ধারণাবশত তওবা থেকে 
বিরত থেক্ষো না যে, এখন তওবা করলে কি ফায়দা হবে? বরং তোমরা জেনে রাখ, 
আল্লাহু তা“আলাই মাটিকে শুকিয়ে যাওয়ার পর সবুজ-সতেজ করেন । (এমনিভাবে 
তওবা করলে স্বীয় অনুগ্রহে মৃত অন্তরকে তিনি জীবিত করে দেন। অতএব নিরাশ 
হওয়া উচিত নয়। কেননা ) আমি পরিষ্কারভাবে তোমাদের জন্য দৃষ্টান্ত ব্যক্ত করেছি, 
যাতে তোমরা বুঝ। (অতঃপর প্বোল্লিখিত ব্যয়ের ফযীলত বর্ণনা করা হচ্ছে 8) নিশ্চয় 
দানশীল পুরুষ ও দানশীলা নারী যারা আল্লাহকে আন্তরিকতা সহকারে ধার দেয়, তাদের 
দান তাদের জন্য (সওয়াবের দিক দিয়ে) বহুগুণে বাড়ানো হবে এবং (এরপরও ) তাদের 
জন্য রয়েছে পছন্দনীয় পুরস্কার । (অতঃপর উল্লিখিত ঈমানের ফযীলত বলা হচ্ছে ) $ 
যারা আল্লাহ ও তার রস্লগণের প্রতি (পূর্ণ) বিশ্বাস রাখে, তারাই তাদের পালনকর্তার 
কাছে সিদ্দীক ও শহীদ। (অর্থাৎ পূর্ণত্বের এসব স্তর পূর্ণ ঈমান দ্বারাই অজিত হয় | 
শহীদ তাকে বলা হয়, যে নিজের প্রাণকে আল্লাহ্‌র পথে পেশ করে দেয় যদিও নিহত 
নাহয়। কারণ, নিহত হওয়া ইচ্ছা বহির্ভত কাজ। তাদের জন্য জান্নাতে) রয়েছে তাদের 
(উপযুক্ত বিশেষ) পুরস্কার এবং (পুলসিরাতে রয়েছে বিশেষ) জ্যোতি। আর যারা কাফির 
ও আমার আয়াত অস্বীকারকারী, তারাই জাহান্নামী । 


আনুষঙ্গিক ভাতব্য বিষয় 
A শা AAS AS IAS Ia 2 ص‎ A SA عحص ح۔‎ A AP AP 


(৯১৯ ৬২ ৬ ৩৪5 bi fol SHE‏ بھی اید ھم 


۰ অর্থাৎ সেদিন মরণীয়, যেদিন আপনি মু'মিন পুরুষ ও মু'মিন নারীদেরকে দেখবেন যে, 
তাদের নূর তাদের অগ্রে অগ্রে ও ডানদিকে ছুটোছুটি করবে। 


. সেদিন’ বলে কিয়ামতের দিন বোঝানো হয়েছে। নূর দেওয়ার ব্যাপারটি পুল- 
সিরাতে চলার,.কিছু পূর্বে ঘটবে। হযরত আবু উমামা বাহেলী রো) থেকে বণিত এক 
হাদীসে এর বিবরণ রয়েছে । হাদীসটি নাতিদীর্ঘ। এতে আছে যে, আবু উমামা রো) 
একদিন দামেশকে এক জানাযায় শরীক হন। জানাযা শেষে উপস্থিত লোকদেরকে 


৩০৪ _ ত্ষসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণও 


মৃত্যু ও পরকাল স্মরণ করিয়ে দেওয়ার জন্য তিনি মৃত্যু, কবর ও হাশরের কিছু অবস্থা 
বর্ণনা করেন। নিম্নে তার কয়েকটি বাক্যের অনুবাদ দেওয়া হল $ 


অতঃপর তোমরা কবর থেকে হাশরের ময়দানে স্থানান্তরিত হবে। হাশরের 
বিভিন্ন মনধিল ও স্থান অতিক্রম করতে হবে। এক মনযিলে আল্লাহ্‌ তা আলার 
নির্দেশে কিছু মুখমণ্ডলকে সাদা ও উজ্জ্বল করে দেওয়া হবে এবং কিছু মুখমণ্ডলকে 
গাঢ় কৃষ্ণ বর্ণ করে দেওয়া হবে | অপর এক মনযিলে সমবেত সব মুমিন ও কাফিরকে 
গভীর অন্ধকার আচ্ছন্ন করে ফেলবে । কিছুই দুষ্টিগোচর হবে না। এরপর 
নূর বন্টন করা হবে। প্রত্যেক মু'মিনকে নূর দেওয়া হবে। হযরত আবদুল্লাহ্‌ 
ইবনে মসউদ (রা) থেকে বণিত আছে, প্রত্যেক মু’মিনকে তার আমল পরিমাণে 
নূর দেওয়া হবে। ফলে কারও নূর পর্বতসম, কারও খজু 'র রক্ষসম এবং কারও 
মানবদেহসম হবে। সর্বাপেক্ষা কম নূর সেই ব্যক্তির হবে, যার কেবল রূদ্ধাঙ্গুলিতে 
নূর থাকবে; তাও আবার কখনও یچ‎ উঠবে এবং কখনও নিভে যাবে । 
--( ইবনে কাসীর ) 


অতঃপর হযরত আবু উমামা (রা) বলেন ۰1 মুনাফিক ও কাফিরদেরকে ور‎ দেওয়া 
হবে না। কোরআন পাক এই ঘটনা একটি দৃষ্টান্তের মাধ্যমে নিম্নোক্ত আয়াতে 
ব্যক্ত করেছে £ 


۸۶۸ ۵ DA” ad nu Bad SAG SOD Ar A ص پر و و مس‎ 


یبن بلق ৬ ৮৯৪‏ مو چ من وک موچ ن و 
£ ۱ 


م م ھ ورس و “AT E‏ ا a‏ و রি‏ و0 ee A‏ سے 


3 مو ووش ہے رو 


PEE ৪) 41 یچ‎ 


তিনি আরও বলেন, TANT O AF দেওয়া হবে, তা e নূরের মত 

হবে না। দুনিয়ার নূর দ্বারা আশেপাশের লোকেরাও আলো লাভ করতে পারে। 

অন্ধ ব্যক্তি যেমন 7> ব্যক্তির চোখের জ্যোতি দ্বারা দেখতে পারে না তেমনি 

মুমিনের নূর দ্বারা কোন কাফির ব্যক্তি উপরুত হতে পারবে না ---€ ইবনে কাসীর) 

হযরত 5 উমামা বাহেলী রো)-র এই হাদীস থেকে জানা গেল যে, যে 
মনষিলে গভীর অন্ধকারের পর নূর বন্টন করা হবে,সেই মনযিল থেকেই কাফির মুনা- 
ফিকরা নূর থেকে বঞ্চিত হবে, তারা কোন প্রকার নূর পাবেই না। 

কিন্ত তিবরানী হযরত ইবনে আব্বাস রো) থেকে বর্ণনা করেছেন ঘষে, রস্লুল্লাহ্‌ (সা) 
বলেন £ | ۱ 
পুলসিরাতের নিকটে আল্লাহ্‌ তাআলা প্রত্যেক মু'মিনকে নূর দান করবেন এবং 
প্রত্যেক মুনাফিককেও। কিন্তু পুলসিরাতে পৌছা মাত্রই মুনাফিকদের নূর ছিনিয়ে 
নেওয়া হবে ।---€ ইবনে কাসীর ) 


সূরা হাদীদ ৩০৫ 


এ থেকে জানা গেল যে, মুনাফিকদেরকেও প্রথমে নূর দেওয়া হবে। কিন্তু পুল- 
সিরাতে পেছার পর তা বিলীন হয়ে যাবে। বাস্তবে যাই হোক, মুনাফিকরা তখন 
মুমিনগণকে অনুরোধ করবে--একটু আস, আমরাও তোমাদের নূর দ্বারা একটু উপরুত 
হই। কারণ, দুনিয়াতেও নামায, যাকাত, হজ্জ, জিহাদ ইত্যাদি কাজে আমরা তোমাদের 
অংশীদার ছিলাম। তাদের এই অনুরোধের নেতিবাচক জওয়াব দেওয়া হবে, যা পরে 
বণিত হবে। প্রথমে মুনাফিকদেরকেও মুসলমানদের ন্যায় নূর দেওয়া এবং পরে তা 
ছিনিয়ে নেওয়াই তাদের অবস্থার সাথে সামঞ্জস্যশীল। কারণ, তারা দুনিয়াতে আল্লাহ্‌ ও 
তাঁর রসূলকে ধোঁকা দেওয়ার চেস্টায়ই লেগে থাকত। কাজেই কিয়ামতে তাদের সাথে 


“AS و‎ 


তদ্র পব্যবহারই করা হবে। তাদের সম্পর্কে কোরআন পাক বলেঃ عون‎ ৭ ১৩০ 


পট পাপা ও‏ سے 


অর্থাৎ মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে‏ الله و هو خاد مم 


এবং আল্লাহ্‌ তাদেরকে ধোঁকা দেন। ইমাম বগভী বলেনঃ এই ধোঁকার অর্থ তাই যে, 
প্রথমে তাদেরকে নূর দেওয়া হবে, এরপর ঠিক প্রয়োজন মৃহ্র্তে তা ছিনিয়ে নেওয়া হবে। 
এ সময়ে মুর্মমিনগণও তাদের নূর বিলীন হয়ে যাওয়ার আশংকা করবে। তাই তারা শেষ- 
পর্যন্ত নূর বহাল রাখার জন্য আল্লাহ্‌র কাছে দোয়া করবে। নিম্নোক্ত আয়াতে এর উল্লেখ 
আছেঃ | 

AT lat 2 ۶ مس اسهم سسي دی‎ GY ০ ৩ ALLA 

ہرم ১9088‏ الله النبی و الذ ین اسنو معک نو و هم پسعی ھن 


"A A 7‏ پ2 AS 5 SFr A‏ م 


- و : با مانھم یقو لون ر ہنا اثمم لنا نوونا‎ ۵۶ এই 


মুসলিম, আহমদ ও দারে-কুতনীতে বণিত জাবের ইবনে আবদুল্লাহ্‌ (রা)-র বণিত 
হাদীসেও বলা হয়েছে £ প্রথমে মুমিন ও মুনাফিক--উভয় সম্প্রদায়কে নূর দেওয়া হবে, 
এরপর পুলসিরাতে পেঁছে মুনাফিকদের নূর বিলীন হয়ে যাবে । ۱ 


উপরোক্ত উভয় প্রকার রেওয়ায়েতের মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে তফসীরে মাষ- 
হারীতে বলা হয়েছে 8 রসূলুল্লাহ সো)-র আমলে যেসব মুনাফিক ছিল, তারাই আসল 
মুনাফিক। তারা, প্রথম থেকেই কাফিরদের ন্যায় নূর পাবে না। কিন্ত রসূলুল্লাহ্‌ (সা)-র 
ইন্তিকালের পরও এই উম্মতে মুনাফিক হবে। তবে ওহীর আগমন বন্ধ হয়ে যাবার 
কারণে তাদেরকে “মুনাফিক” নাম দেওয়া যাবে না। অকাট্য ওহী ব্যতীত কাউকে মুনা- 
ফিক বলার অধিকার উম্মতের কারও নেই। কিন্তু আল্লাহ্‌ তা'আলা জানেন কার অন্তরে 
ঈমান আছে এবং কার অন্তরে নেই। অতএব আল্লাহ্‌র জ্ঞানে যারা মুনাফিক হবে, তাদেরকে 
প্রথমে নূর দিয়ে পরে তা ছিনিয়ে নেওয়া হবে। ۱ 


سح هت ۰ ۱6 


৩০৬ তঞ্চসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


এই উম্মতে এ ধরনের মুনাফিক তারা, যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কোরআন 
ও হাদীসের অর্থ বিকৃত করে ।---( নাউযুবিল্লাহি মিনছ ) 


হাশরের ময়দানে নূর ও অন্ধকার কিকি কারণে হবে 8 তফসীরে মাযহারীতে 
এ স্থলে হাশরের ময়দানে নূর ও অন্ধকারের গুরুত্বপূর্ণ কারণসমূহের উপরও আলোকপাত 
করা হয়েছে। নিম্নে তা উদ্ধৃত করা হল ঃ 

১. আবু দাউদ ও তিরমিযী বণিত হযরত বুরায়দা (রা)-র রেওয়ায়েতে এবং 

ইবনে মাজা বণিত হযরত আনাস (রা)-এর বণিত হাদীসে রসূলুল্লাহ সো) বলেন 8 যারা 

অন্ধকার রাত্রে মসজিদে গমন করে, তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ 

শুনিয়ে দাও। এই বিষয়বন্তরই রেওয়ায়েত হযরত সাহল ইবনে সাদ, যায়দ ইবনে 

হারেসা, ইবনে আব্বাস, ইবনে ওমর, হারেসা ইবনে ওয়াহাব, আবু উমামা, আবদ্দারদা, 

আবূ সাঈদ, আবু মুসা, আবু হুরায়রা, আয়েশা সিদ্দীকা (রো) প্রমুখ সাহাবী থেকেও 
বণিত 0 | 


২. মসনদে আহমদ ও তিবরানী বণিত হযরত ইবনে ওমর রো)-এর বণিত হাদীসে 
রস্ল্ল্পাহ্‌ (সা) বলেনঃ 


من حا فظ على الصلو | ت نت لئ نورا وبرها نا ونجا و یوم 
৮৮2 ০৮৪৪৭ |‏ لم يھا ৪৬১০ ৮১‏ لم یکن لک نور ا ولا برھا نا و لا نجا & 
وکان موم القیا مة مع قا رون وھا مان وفر عو ن ۔ 


অর্থাৎ যে ব্যক্তি পাঞ্জেগানা নামায যথাসময়ে ও যথানিয়মে আদায় করে, কিয়াম- 
তের দিন এই নামায তার জন্য নূর, প্রমাণ ও মুক্তির কারণ হয়ে যাবে। পক্ষান্তরে যে 


ব্যক্তি যথাসময়ে ও যথানিয়মে নামায আদায় করে না, তার জন্য নূর প্রমাণ ও মুক্তির কারণ 
কিছুই হবে না। সে কারান, হামান ও ফিরাউনের সাথে থাকবে! 


৩. তিবরানী বণিত আবু সায়ীদ (রা) বণিত হাদীসে রসূলুলাহ্‌ (সা) বলেন ٤ 
যে ব্যক্তি সরা কাহ্‌ফ পাঠ করবে, কিয়ামতের দিন তার জন্য মক্কা মোকাররমা পযন্ত 
বিস্তৃত নূর হবে। অন্য এক রেওয়ায়েতে আছে---যে ব্যক্তি জুমু'আর দিন সূরা কাহফ 
পাঠ করবে, কিয়ামতের দিন তার জন্য পা থেকে আকাশের উচ্চতা পর্যন্ত নূর হবে। 


৪. হযরত আবু হুরায়রা (রা)-র বণিত রেওয়ায়েতে রসূলুল্লাহ (সা) বলেনঃ যে 
ব্যক্তি কোরআনের একটি আয়াতও তিলাওয়াত করবে, কিয়ামতের দিন সেই আয়াত 
তার জন্য নূর হবে।---( মসনদে আহমদ ) 

৫. দায়লামী বণিত আবু হুরায়রা (রা)-র বণিত অপর এক রেওয়ায়েতে ۴ 
(সো) বলেন £ আমার প্রতি দরূদ পাঠ পূলসিরাতে নূরের কারণ হবে। 

৬. হযরত ওবাদা ইবনে সামেত (রা) থেকে বণিত আছে যে, রস্লুল্লাহ্‌ (সা) 
একবার হজ্জের বিধান বর্ণনা প্রসঙ্গে বললেন $ হজ্জ ও ওমরার ইহরাম খোলার জন্য যে 
মাথা মুণ্ডন করা হয়, তাতে মাটিতে পতিত কেশ কিয়ামতের দিন নূর হবে।---( তিবরানী ) 


সূরা হাদীদ | ৩০৭ 


৭, হযরত ইবনে মসউদ (রা) থেকে রসূলুল্লাহ (সা)-র উক্তি বণিত আছে যে, 
মিনায় কংকর নিক্ষেপ কিয়ামতের দিন নূর হবে ।---€(মসনদে-বাযযার ) 

৮. হযরত আবু হুরায়রা রো) থেকে রসূলুল্লাহ (সো)-র উক্তি আছেযে, মুসলমান 
অবস্থায় যার মাথার-চুল সাদা হয়ে যায়, কিয়ামতের দিন সেই দুল তার জন্য নূর হবে ।--- 
(তিরমিযী) 

৯. হযরত আবু হুরায়রা রো) থেকে রসূলুল্লাহ, সো)-র উক্তি বণিত আছে যে, যে 
ব্যক্তি আল্লাহর পথে জিহাদে একটি তীরও নিক্ষেপ করবে, কিয়ামতের দিন সেই তীর তার 
জন্য নূর হবে ।---(বাযযার ) 

১০. হযরত ইবনে ওমর রো) থেকে রসূলুল্লাহ্‌ (সো)-র উক্তি বণিত আছে যে, যে 
ব্যক্তি বাজারে আল্লাহ্‌র যিকির করে, সে প্রত্যেক চুলের বিনিময়ে কিয়ামতের দিন একটি নূর 
পাবে ।----( বায়হাকী ( 

১১. হযরত আবু হুরায়রা রো) থেকে রসূলুল্লাহ (সা)-র উত্তিদ বণিত আছে যে, যে 
ব্যক্তি কোন মুসলমানের বিপদ ও কষ্ট দূর করে, আল্লাহ্‌ তা“আলা তার জন্য পুলসিরাতে 
নূরের দু'টি শাখা করে দেবেন, তদ্দ্বারা এক জাহান আলোকিত হয়ে যাবে ।---(তিবরানী ) 


| ১২. বুখারী ও মুসলিম ইবনে ওমর রো) থেকে, মুসলিম হযরত জাবের (রা) 
থেকে, হাকেম হযরত আবূ হুরায়রা ও ইবনে ওমর রো) থেকে এবং তিবরানী ইবনে 
যিয়াদ রো) থেকে বর্ণনা করেছেন, তারা সবাই রসূলুল্লাহ্‌ (সা)-র উক্তি বর্ণনা করেন 


যে, ৬০ ০৯০১ 1758 ৩১০১1 5৯ پا کم و الظلم فا ن‎ | অর্থাৎ তোমরা জুলুম ও 
নিপীড়ন থেকে বেঁচে থাক । জুলুমই কিয়ামতের দিন অন্ধকারের রূপ লাভ করবে। 


a+ ৬৪ 0 ৪৪ ٠ ۰ ۲ ৬ ہے‎ 
و ات‎ ০ এ E 
۱ পাট A 3 9۸ سے‎ পা صر‎ AS سمر۔ 2۰07 ود‎ 


AY ASA 


_-অর্থাৎ যেদিন মুনাফিক পুরুষ ও ও মুনাফিক নারীরা ুশমিনদেরকে ব বলবে ঃ‏ من نو ر رکم 


আমাদের জন্য একটু অপেক্ষা কর, যাতে আমরাও তোমাদের নূর দ্বারা উপকৃত 8۱ | 


DRS AS পান حص رس 9 مم سح‎ 
قھل ا وجعوا و راه کم ذا لتمسوا نو وا‎ অর্থাৎ তাদেরকে বলা হবে ঃ 
_ যেখানে নূর বন্টন হয়েছিল, সেখানে ফিরে যাও এবং নূরের সন্ধান কর। এ কথা মু’মিনগণ 
বলবে অথবা ফেরেশতাগণ জওয়াব দেবে। ۹ 


۸ ES ۸ م‎ পা ۸ AS AL পা 27 


৩০৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


3 
٭ ا -۔۔العد آپ‎ মু’মিন অথবা ফেরেশতাগণের জওয়াব শুনে মুনাফিকরা সে স্থানে 


ফিরে গিয়ে কিছুই পাবে না। আবার এদিকে আসবে, কিন্তু তখন তারা মু’মিনগণের কাছে 
পৌছতে পারবে না। তাদের ও মুমিনগণের মাঝখানে একটি প্রাচীর খাড়া করে দেওয়া 
হবে। এর অভ্যন্তরভাগে মুমিনদের জায়গায় থাকবে রহমত এবং বহির্ভাগে মুনাফিক- 
দের জায়গায় থাকবে আযাব । 


রূহল-মা“আনীতে ইবনে যায়েদ (রা)-এর উক্তি বণিত আছে যে, এটা হবে মুমিন 
ও কাফিরদের মধ্যবী আণ্রাফের প্রাচীর। অপর কয়েকজনের মতে এটা ভিন্ন প্রাচীর 
হবে। এতে যে দরজা থাকবে, এটা হয় মু'মিন ও কাফিরদের পারস্পরিক কথাবার্তা 
বলার জন্য, না হয় মু'মিনগণ এই দরজা দিয়ে জান্নাতে যাওয়ার পর তা বন্ধ করে 
দেওয়া হবে। 


নূরের ব্যাপারে কোরআনে কাফিরদের কোন উল্লেখই হয়নি । কারণ তাদের 
নূর পাওয়ার কোন সম্ভাবনাই নেই। মুনাফিকদের নূর সম্পর্কে দ্বিবিধ রেওয়ায়েত 
বণিত হয়েছে। প্রথম থেকেই তারা নূর পাবে না কিংবা পাওয়ার পর পুলসিরাতে উঠতেই 
নিভিয়ে দেওয়া হবে। এরপর তাদের ও মুমিনদের মাঝখানে একটি প্রাচীর স্থাপন করা 
হবে । এই সমচ্টি থেকে জানা যায় যে, শুধু মুমিনগণই পুলসিরাত দিয়ে জাহান্নাম 
' অতিক্রম করবে। কাফি র ও মুশরিকরা পুলসিরাতে উঠবে না। তাদেরকে জাহান্নামের 
প্রবেশপথ দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুমিনগণ পুলসিরাতের পথ অতিক্রম 
করবে। পাপী মু'মিনগণকে তাদের কৃতকর্মের শাস্তিস্বরূপ কিছু দিন জাহান্নামে অবস্থান 
করতে হবে। তারা পুলসিরাত থেকে নিম্নে পতিত হয়ে জাহান্নামে পৌঁছবে । অন্যান্য 
মু'মিন নিরাপদে পুলসিরাত অতিক্রম করে জান্নাতে প্রবেশ করবে ।---(শাহ্‌ আঃ কাদের 
দেহলভী ) 


পট রা লী পা ASIANS A A A A পাঠা] তা AT ATH 


০:4৮ ০54 ی و‎ টিপা ৩৪৪১ ৪ ال یا‎ 


سے سے می 


^ A 


০১ 1-অর্থাৎ মুমিনদের জন্য কি এখনও সময় আসেনি যে, তাদের অন্তর আল্লাহ্‌র 


যিকির এবং যে সত্য নাঘিল করা হয়েছে তণ্প্রতি নম ও বিগলিত হবে? 


০৮১ £ +৮৯-এর অর্থ অন্তর নরম হওয়া, উপদেশ কবুল করা ও আনুগত্য করা।--- 
(ইবনে কাসীর ) কোরআনের প্রতি অন্তর বিগলিত হওয়ার অর্থ এর বিধান তথা আদেশ 
ও নিষেধ পুরোপুরি পালন করার জন্য প্রস্তুত হওয়া এবং এব্যাপারে কোন অলসতা বা 
দুর্বলতাকে প্রশ্রয় না দেওয়া ।---(রূহল-মাণআনী) 

এটা মুমিনদের জন্য হুশিয়ারি । হযরত ইবনে আব্বাস (রা) থেকে বণিত আছে, 
আল্লাহ্‌ তা'আলা কোন কোন মু'মিনের অন্তরে আমলের প্রতি অলসতা ও অনাসক্তি FE 


সূরা হাদীদ ৩০৯ 


করে এই আয়াত নাযিল করেন ।---(ইবনে কাসীর ) ইমাম আ"মাশ বলেন £ মদীনায় 
পৌছার পর কিছু অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য অজিত হওয়ায় কোন কোন সাহাবীর কর্মোদ্দীপনায় 
কিছুটা শৈথিল্য দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে এই আয়াত অবতীর্ণ হয়।---(রূহল- 
মা“আনী ) 0 

হযরত ইবনে আব্বাস রো)-এর উপরোক্ত রেওয়ায়েতে আরও বলা হয়েছে, এই 
হুঁশিয়ারি সংকেত কোরআন অবতরণ শুরু হওয়ার তের বছর পরে নাধিল হয়। সহীহ্‌ 
মুসলিমের রেওয়ায়েতে হযরত ইবনে মসউদ (রো) বলেন, আমাদের ইসলাম গ্রহণের 
চার বছর পর এই আয়াতের মাধ্যমে আমাদেরকে হুশিয়ার করা হয়। 


মোটকথা, এই হ শিয়ারির সারমর্ম হচ্ছে মুসলমানদেরকে পুরোপুরি নম্রতা ও সৎ- 
কর্মের জন্য তৎপর থাকার শিক্ষা দেওয়া এবং একথা ব্যক্ত করা যে, আন্তরিক নম্তাই 
সৎ কর্মের ভিত্তি। 


হযরত শাদ্দাদ ইবনে আউসের রেওয়ায়েতে রসূলুল্লাহ সো) বলেন £ মানুষের অন্তর 
থেকে সর্বপ্রথম নম্রতা উঠিয়ে নেওয়া হবে ।---(ইবনে কাসীর ) 


ASA le A HB‏ سو و 


و الذ ین ! منوا با له و ر سله ? প্রত্যেক মু’মিনই কি সিদ্দীক ও শহীদ‏ 
1 | 


صے مر وو س س وړک ۾ ع তা‏ کا 


1১৪) و‎ ৩৯৯ ১০ آولائک ھم‎ এই আয়াত থেকে জানা গেল যে, প্রত্যেক 


মু'মিনকে সিদ্দীক ও শহীদ বলা যায়। এই আয়াতের ভিত্তিতে হযরত কাতাদাহ্‌ ও আমর 
ইবনে মায়মূন রো) বলেন, যে কেউ আল্লাহ্‌ ও তার রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, সেই 
সিদ্দীক ও শহীদ। 


হযরত বারা ইবনে আযেবের বাচনিক রেওয়ায়েতে রসূলুল্লাহ (সা) বলেন 5 
سم منوا ستی شهدا ء‎ অর্থাৎ আমার উম্মতের সব মু'মিন শহীদ । এর প্রমাণ 
হিসেবে তিনি আলোচ্য আয়াত তিলাওয়াত করেন ।---(ইবনে জরীর) 


একদিন হযরত আবূ হুরায়রা রো)-র কাছে কিছু সংখ্যক সাহাবী উপস্থিত ছিলেন । 
তিনি বললেন £ ১৬৯, 5 ৮ کلکم صد‎ অর্থাৎ আপনারা প্রত্যেকেই সিদ্দীক ও শহীদ । 
সবাই আশ্চর্যান্বিত হয়ে বললেন ঃ আবু হুরায়রা, আপনি এ কি বলছেন? তিনি জওয়াবে 
বললেন £ আমার কথা বিশ্বাস না করলে কোরআনের এই আয়াত পাঠ করুন $ 


ےئ ا کا سم و و م و و » وه مدوم ح سے দির‏ 


কিন্তু কোরআন পাকের অন্য একটি আয়াত থেকে বাহ্যত বোঝা যায় যে, প্রত্যেক 
মুমিন সিদ্দীক ও শহীদ নয়; বরং মুমিনদের একটি উচ্চ শ্রেণীকে সিদ্দীক ও শহীদ 
বলা হয়। আয়াতটি এই و‎ 


৩১০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


ا ال ين فاعم له علیهم من النبیهن و اد هی 


ডিও 


এই আয়াতে পয়গম্বরগণের সাথে মুমিনদের তিনটি শ্রেণী বিশেষভাবে উল্লিখিত 
হয়েছে যথা---সিদ্দীক, শহীদ ও সালেহ। বাহ্যত এই তিনটি ভিন্ন ভিন্ন শ্রেণী । নতুবা 
ভিন্ন ভাবে বলার প্রয়োজন ছিল না। এ কারণেই কেউ কেউ বলেন £ সিদ্দীক ও শহীদ 
প্রকৃতপক্ষে মুমিনদের বিশেষ উচ্চশ্রেণীর লোকগণকে বলা হয়, যারা মহান সুণ-গরিমার 
অধিকারী । তবে আলোচ্য আয়াতে সব মুমিনকে সিদ্দীক ও শহীদ বলার তাৎপর্য এই যে, 
প্রত্যেক মুমিনকেও কোন-না-কোন দিক দিয়ে সিদ্দীক ও শহীদ বলে গণ্য এবং তাদের 
কাতারভুক্ত মনে করা হকে। 


রূহুল-মা*আনীতে আছে, আলোচ্য আয়াতে কামিল ও ইবাদতকারী মুমিন অর্থ নেওয়া 
সঙ্গত ۱ মুনা যেসব মু'মিন অনবধান ও খেয়ালখুশীতে মগ্ন তাদেরকে সিদ্দীক ও শহীদ 
বলা যায় না। এক হাদীস থেকেও এর সমর্থন পাওয়া যায়। রসূলুল্লাহ (সা) বলেন ঃ 


অর্থাৎ যারা মানুষের প্রতি অভিসম্পাত করে তারা‏ آللعا نر ن لیکو نو ی شهد اء 


শহীদদের অন্তর্ভুক্ত হবে না। হযরত ওমর ফারুক রো) একবার উপস্থিত জনতাকে 
বললেন £$ তোমাদের কি হল যে, তোমরা কাউকে অপরের ইয্যতের উপর হামলা করতে 
দেখেও তাকে বাধা দাও না এবং একে খারাপ মনে কর না£ জনতা আরয করল 8 আমরা 
কিছু বললে সে আমাদের ইয্যতের উপর হামলা চালাবে এই ভয়ে আমরা কিছু বলি না। 
হযরত ওমর রো) বললেন $ যারা এমন শিথিল, তারা সেই শহীদদের অন্তর্ভুক্ত হবে না, 
যারা কিয়ামতের দিন পূর্ববর্তী পয়গম্বরগণের উম্মতদের মুকাবিলায় সাক্ষ্য দেবে ।-_ 
) 35155-51617 ( 


তফসীরে মাযহারীতে আছে, আলোচ্য আয়াতে রসূলুল্লাহ (সা)-র আমলে যারা 
ঈমানদার হয়েছে এবং ی‎ পবিত্র সঙ্গলাভে ধন্য হয়েছে, তাদেরকেই বোঝানো হয়েছে। 


ASA ww‏ سے 


আয়াতে الصد یقو ن‎ " বাক্য থেকে বোঝা যায় যে, একমান্র সাহাবায়ে কিরামই 


সিদ্দীক, অন্য কোন মু'মিন নয়। হযরত মুজাদ্দিদে আলফে সানী (র) বলেন $ সাহাবায়ে 
কিরাম সকলেই পয়গম্বরসুলভ গুণ-গরিমার বাহক ছিলেন । যে ব্যক্তি একবার মু'মিন 
অবস্থায় রসূলুল্লাহ্‌ (সা)-কে দেখেছে, সেই পয়গম্থরসুলভ গুণ-গরিমায় নিমজ্জিত হয়েছে। 





গু ৫2৫2 a و س ےو وو‎ এতে ৫ ۹ 
৯৬৪১৪ ৩৩৪৪ 


8 


25 265-4) Ea) 21 
(62 و‎ 6-21 9 রি নহ bs dr 
جب الَْکفار‎ Bet BIS; و )ات 2 الاموال‎ 





সরা হাদীদ ৩১২ 


ا 
৫:95. পপ ০2 (৩৫‏ و > ১৮0? ১৮1? 5 51৫56‏ 
450 22822 صقان ০5০৯০‏ الاخر 


a‏ & و9 ہی ہے 9 i ৬৪‏ ی 2 اص 1 مھ 
৩৪‏ شیاید » و عفر من او و رصوان دوم ال 
ەه اس مج 
بر পৃ শর্ট এ‏ کر سے 2 ہہ اھ 2৬০ ৬৪‏ کو 3 
الد نمالل متاع الغرور وسمابقوا ۱ مغر وشن زیکم 


রর 


ہے معو د یں دم 
৩৩৪৮১৮৩01৬2 ০ ৪5‏ رذن اا 


ad 


و و 1 Fl E‏ مد ALL od‏ ذو 
با شو Braj?‏ فصل اش ০১৪‏ من ]شا ٭و ال 
۳0 —_— ———— سس তে‏ 


১৬৮ 
و د‎ 2 4 
العطیم و‎ ১৮ 95 


(২০) তোমরা জেনে রাখ, পাথিব জীবন ক্ৰীড়া-কৌতুক, সাজ-সজ্জা, পারস্পরিক 
অহমিকা এবং ধন ও জনের প্রাচ্য ব্যতীত আর কিছু নয়, যেমন এক বৃষ্টির অবস্থা, যার 
সবুজ ফসল রুষকদেরকে DNF করে, এরপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তাকে 
গীত বর্ণ দেখতে পাও, এরপর তা খড়কুটা হয়ে যায়। আর পরকালে আছে কঠিন শাস্তি 
এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি । পাঁথিব জীবন প্রতারণার সম্পদ বৈ কিছু নয়। (২১) 
তোমরা অগ্রে ধাবিত হও তোমাদের পালনকর্তার ক্ষমা ও সেই জান্নাতের দিকে, যা আকাশ 
ও পৃথিবীর মত প্রশস্ত । এটা প্রস্তুত করা হয়েছে আল্লাহ, ও তাঁর রসুলগণের প্রতি বিশ্বাস 
স্থাপনকারীদের জন্য। এটা আল্লাহ্‌র রুপা, তিনি যাকে ইচ্ছা, এটা দান করেন। আল্লাহ্‌ 
মহান রূপার অধিকারী । 


শশী শ্রী کٹ‎ টিটি টাটা 








تن 





তফসীরের সার-সংক্ষেপ | 


জেনে রাখ, (পরকালের মুকাবিলায় ) পাথিব জীবন (কিছুতেই কাম্য হবার যো 
নয়। কেননা, এটা নিছক) ক্রীড়া-কৌতুক, (বাহ্যিক) সাজ-সজ্জা, পারস্পরিক অহমিকা 
(অর্থাৎ শক্তি, সৌন্দৰ্য ও কলাকৌশল নিয়ে ) এবং ধনে ও জনে পারস্পরিক প্রাচুর্য লাভের 
প্রয়াস ব্যতীত কিছু নয়। (অর্থাৎ পাথিব লক্ষ্য ও উদ্দেশ্য এই ঃ শৈশবে ক্রীড়া-কৌতুক, 
যৌবনে জাঁকজমক ও অহমিকা এবং বার্ধক্যে ধন ও জনের প্রবল বড়াই থাকে । এসব 
উদ্দেশ্য ধবংসশীল ও কল্পনা বিশ্বাস মান্্। এর দৃষ্টান্ত এরূপ ) যেমন বৃষ্টি (বর্ষিত হয়) 
যার বদৌলতে উৎপন্ন ফসল কৃষককে চমৎকৃত করে, অতঃপর তা শুষ্ক হয়ে যায়, ফলে 
তুমি তাকে পীত বর্ণ দেখতে পাও, এরপর তা খড়কুটা হয়ে যায়। (এমনিভাবে দুনিয়া 
ক্ষণস্থায়ী বসন্ত, এরপূর পতন ও অনুশোচনা মান্র। পক্ষান্তরে) পরকালে আছে (দুটি 
বিষয়, একটি কাফিরদের জন্য) কঠিন শাস্তি এবং (অপরটি মু’মিনদের জন্য) আল্লাহ্‌র 
পক্ষ থেকে ক্ষমা ও সম্তম্টি। (এই উভয় বিষয় চিরস্থায়ী । সুতরাং পরকাল চিরস্থায়ী এবং) 


৩১২ তফসীরে মা'আরেফুল কোরআন । অষ্টম খণ্ড 


পাথিব জীবন নিছক (ধ্বংসশীল, যেমন মনে করে ) প্রতারণার সামগ্রী। (সুতরাং পাথিব 
সম্পদ যখন ধ্বংসশীল এবং পরকালের ধন চিরস্থায়ী, তখন তোমাদের উচিত) তোমাদের 
পালনকর্তার দিকে এবং এমন জান্নাতের দিকে ধাবিত হও, যার বিস্তৃতি আকাশ ও পৃথিবীর 
বিস্তৃতির সমান (অর্থাৎ এর চাইতে কম নয়, বেশী হতে পারে) এটা প্রস্তুত করা হয়েছে, 
তাদের জন্য, যারা আল্লাহ্‌ ও তার রস্লগণের প্রতি বিশ্বাস রাখে। এটা অর্থাৎ ক্ষমা ও 
ASE আল্লাহর অনুগ্রহ। তিনি যাকে ইচ্ছা, এটা দান করেন। আল্লাহ্‌ মহা অনুগ্রহশীল। 
(এতে 5635 আছে যে, কেউ যেন নিজ আমলের কারণে গবিত না হয় এবং জান্নাত দাবী 
না করে বসে। জান্নাত নিছক আমার অনুগ্রহ, যা লাভ করা আমার ইচ্ছার উপর নির্ভর- 
শীল। কিন্তু আমি নিজ কৃপায় যারা এসব আমল করে, তাদের সাথে আমার ইচ্ছাকে 
জড়িত করেছি। ইচ্ছা নাকরাও আমার ক্ষমতাধীন)। 


আনুষঙ্গিক জাতব্য বিষয় 


পূর্ববর্তী আয়াতসমূহে জান্নাতী ও জাহাম্নামীদের পরকালীন চিরস্থায়ী অবস্থা বণিত 
হয়েছিল। মানুষের জনম্য পরকালের নিয়ামত থেকে বঞ্চিত হওয়া এবং আযাবে গ্রেফতার 
হওয়ার বড় কারণ হচ্ছে পাথিব ক্ষণস্থায়ী সুখ ও তাতে নিমগ্ন হয়ে পরকাল থেকে উদা- 
সীন হয়ে যাওয়া । তাই আলোচ্য আল্লাতসমূহে বর্ণনা করা হয়েছে যে, ক্ষণস্থায়ী দুনিয়া 
মোটেই ভরসা করার যোগ্য নয়। 

পাথিব জীবনের শুর থেকে শেষ পর্যন্ত যাকিছু হয় এবং যাতে দুনিয়াদার ব্যক্তি 
মগ্ন ও আনন্দিত থাকে, প্রথমে সেগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ 
সংক্ষেপে বলতে গেলে পাথিব জীবনের মোটামূটি বিষয়গুলো যথাক্রমে এই $ প্রথমে ক্রীড়া, 
এরপর কৌতুক, এরপর সাজসজ্জা, এরপর পারস্পরিক অহমিকা, এরপর ধন ও জনের 
প্রাচুর্য নিয়ে পারস্পরিক 1 


শব্দের অর্থ এমন খেলা, যাতে মোটেই উপকার লক্ষ্য থাকে নাঃ যেমন কচি‏ لب 


শিশুদের অঙ্গ চালনা। ৪) এমন খেলাধূলা, যার আসল লক্ষ্য চিত্তবিনোদন ও সময় 
ক্ষেপণ হলেও প্ৰসঙ্গক্ৰমে ব্যায়াম অথবা অন্য কোন উপকারও অজিত হয়ে যায়। যেমন বড় 
বালকদের ফুটবল, লক্ষ্যভেদ অর্জন ইত্যাদি খেলা। হাদীসে লক্ষ্যভেদ অর্জন ও সাঁতার 
অনুশীলনকে উত্তম খেলা বলা হয়েছে । অঙ্গ-সঙ্জা, পোশাক ইত্যাদির মোহ সর্বজনবিদিত | 
প্রত্যেক মানুষের জীবনের প্রথম অংশ ক্রীড়া অর্থাৎ ৮৬) এর মধ্য দিয়ে অতিবাহিত 
হয়। এরপর 58) শুরু হয়, এরপর সে অঙ্গসজ্জায় ব্যাপৃত হয় এবং শেষ বয়সে সম- 
সাময়িক ও সমবয়সীদের সাথে প্রতিযোগিতার প্রেরণা সৃষ্টি হয়। 

উল্লিখিত ধারাবাহিককতার প্রতিটি স্তরেই মানুষ নিজ অবস্থা নিয়ে সনস্তু্ট থাকে এবং 
একেই সর্বোত্তম জ্ঞান করে। কিন্তু যখন এক স্তর ডিঙিয়ে অন্য স্তরে গমন করে, তখন বিগত 
স্তরের দুর্বলতা ও অসারতা তার দৃষ্টিতে ধরা পড়ে। বালক-বালিকারা খেলাধুলাকে 
জীবনের সম্পদ ও সর্বরহৎ ধন মনে করে। কেউ তাদের খেলার সামগ্রী ছিনিয়ে নিলে 


সূরা হাদীদ ৩১৩ 


তারা এত ব্যথা পায়, যেমন বয়স্কদের ধনসম্পদ, কুতি, বাংলো ছিনিয়ে নিলে তারা ব্যথা 
পায়। কিন্তু এই স্তর অতিক্রম করে সামনে অগ্রসর হলে পরে তারা বুঝতে পারে যে, যেসব 
বস্তুকে তারা জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য সাব্যস্ত করে নিয়েছিল, সেগুলো ছিল অসার ও অর্থ- 
হীন বন্ত। যৌবনে সাজসজ্জা ও পারস্পরিক অহমিকাই থাকে জীবনের লক্ষ্য। বার্ধক্যে 
ধনে ও জনে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা শুরু হয়। কিন্তু যৌবনে যেমন শৈশবের কার্যকলাপ 
অসার মনে হয়েছিল, বার্ধক্যে পৌছেও তেমনি যৌবনের কার্যকলাপ অনর্থক মনে হতে 
থাকে। বার্ধক্য হচ্ছে জীবনের সর্বশেষ মনঘিল। এ মনধিলে ধন ও জনের প্রাচুর্য এবং 
জাঁকজমক ও পদের জন্য গর্ব জীবনের মহান লক্ষ্য হয়ে দাঁড়ায়। কোরআন পাক বলে 
যে, এই অবস্থাও সাময়িক ও ক্ষণস্থায়ী। এর পরবর্তী দুটি স্তর বরযখ ও কিয়ামতের চিন্তা 
কর। এগুলোই আসল। অতঃপর কোরআন পাক বণিত বিষয়বস্তুর একটি দৃষ্টান্ত উল্লেখ 
করেছে ঃ 


سے سے سے তা‏ ص سے 55 ডিপ « 5 3 পাপা 9৮ 55625 পাপা‏ کت و, و و۔ ۳ 


৮ ০৯‏ اچب الحا ر نیا لہ لم مھ قارا مسرا ق یون حع م 


_১০৬৪ শব্দের অর্থ বৃষ্টি। ) ৬৩ শব্দটি মু’মিনের বিপরীত অর্থে ব্যবহৃত হলেও এর 


অপর আভিধানিক অর্থ কৃষকও হয়। আলোচ্য আয়াতে কেউ কেউ এ অর্থই নিয়েছেন। 
আয়াতের উদ্দেশ্য এই যে, বৃষ্টি দ্বারা ফসল ও নানা র'কম উদ্ভিদ উৎপন্ন হয়ে যখন সবুজ 
ও শ্যামল বর্ণ ধারণ করে, তখন কৃষকের আনন্দের সীমা থাকে না। কোন কোন তফসীর- 


বিদ ) 5 শব্দটিকে প্রসিদ্ধ অর্থে ধরে বলেছেন যে, এতে কাফিররা আনন্দিত হয়। এখানে 


প্রশ্ন হয় যে, সবুজ-শ্যামল ফসল দেখে কাফ্িররাই কেবল আনন্দিত হয় না, মুসল- 
মানরাও হয়। জওয়াব এই যে, মুমিনের আনন্দ ও কাফিরের আনন্দের মধ্যে বিরাট 
ব্যবধান রয়েছে। মু’মিন আনন্দিত হলে তার চিন্তাধারা আল্লাহ্‌ তা'আলার দিকে থাকে ৷ 
সে বিশ্বাস করে যে, এই সুন্দর ফসল্‌ আল্লাহ্র কুদরত ও রহমতের ফল। সে একেই 
জীবনের উদ্দেশ্যরূপে গ্রহণ করে না। তার আনন্দের সাথে পরকালের চিন্তাও সদাসর্বদা 
বিদ্যমান থাকে । ফলে দুনিয়ার অগাধ ধনরত্ব পেয়েও মু’মিন কাফিরের ন্যায় আনন্দিত ও 
মত্ত হয় না। তাই আয়াতে ‘কাফির আনন্দিত হয়’ বলা হয়েছে। 


এরপর এই দৃষ্টান্তের সার-সংক্ষেপ এরূপ বর্ণনা করা হয়েছে যে, ফসল ও অন্যান্য 
উদ্ভিদ যখন সবুজ-শ্যামল হয়ে যায়, তখন দর্শক মাত্রই বিশেষ করে কাফিররা খুবই আন- 
ন্দিত ও মত্ত হয়ে উঠে। কিন্তু অবশেষে তা শুক্ষ হতে থাকে । প্রথমে পীত বর্ণ হয়, এর 
পরে সম্পূর্ণ খড়কুটায় পরিণত হয়। মানুষও তেমনি প্রথমে তরতাজা ও সুন্দর হয়। শৈশব, 
থেকে যৌবন পর্যস্ত এরূপই কাটে। অবশেষে যখন বার্ধক্য আসে, তখন দেহের সজীবতা 
ও সৌন্দর্য সম্পূর্ণ বিলীন হয়ে যায় এবং সবশেষে মরে মাটি হয়ে যায়। দুনিয়ার ক্ষণভঙ্গুরতা 
বর্ণনা করার পর আবার আসল উদ্দেশ্য---পরকালের চিন্তার দিকে দৃষ্টি আকর্ষণ করার 

জন্য পরকালের অবস্থা বর্ণনা করা হয়েছে ৪ 
--۔۔-80‎ 


৩১৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


8৮ 


অর্থাৎ পরকালে‏ و فى ۷ خرة عذاب شد ‏ ید و مثفرة می الله و رضوان 


মানুষ এ দুটি অবস্থার মধ্যে যে-কোন একটির সম্মুখীন হবে। একটি কাফিরদের অবস্থা 
অর্থাৎ তাদের জন্য কঠোর আযাব রয়েছে । অপরটি মুমিনদের অবস্থা অর্থাৎ তাদের 
জন্য আল্লাহ্‌ তাআলার পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি রয়েছে। 


এখানে প্রথমে আযাব উল্লেখ করা হয়েছে । কেননা, প্রথম আয়াতে উল্লিখিত দুনিয়া 
নিয়ে মাতাল ও উদ্ধত হওয়ার পরিণামও কঠোর আযাব । কঠোর আযাবের বিপরীতে 
দুটি বিষয় ক্ষমা ও সন্তুষ্টি উল্লেখ করা হয়েছে । ইঙ্গিত আছে যে, পাপ মার্জনা করা একটি 
নিয়ামত, যার পরিণতিতে মানুষ আযাব থেকে বেঁচে যায়। কিন্তু পরকালে এতটুকুই 
হয় নাঃ বরং আযাব থেকে বাচার পর মানুষ জান্নাতে চিরস্থায়ী নিয়ামত দ্বারাও 21و"‎ 
হয়। এটা রিষওয়ান তথা আল্লাহ্‌র সন্তুষ্টির কারণে হয়ে থাকে। 


এ? 


এরপর সংক্ষেপে দুনিয়ার স্বরূপ বর্ণনা করা হয়েছে $ العیم ة الد ی‎ 7 9 


AIIA JI পক 
ج متا € الغرو ر‎ অর্থাৎ এসব বিষয় দেখা ও অনুধাবন ভি 


ও চহ্ষুক্মান ব্যক্তি - সিদ্ধান্তেই উপনীত হতে পারে যে, দুনিয়া একটি প্রতারণার স্থল। 
এখানকার সম্পদ প্রকৃত সম্পদ নয়, যা বিপদমূহূর্তে কাজে আসতে পারে। অতঃপর 
পরকালের আযাব ও সওয়াব এবং দুনিয়ার ক্ষণভঙ্গরতার অবশ্যস্তাবী পরিণতি এরূপ 
হওয়া উচিত যে, মানুষ দুনিয়ার সুখ ও আনন্দে. মগ্ন না হয়ে পরকালের চিন্তা বেশী করবে । 
পরবতাঁ আয়াতে তাই ব্যক্ত করা হয়েছে ঃ 


| পার পা رو‎ Gg“ AIT A 


سا بقرا الی مفرة من یم وجة عرش تعرّض السماء و رش 


অর্থাৎ তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাতের দিকে ধাবিত হও, যার প্রস্থ 
আকাশ ও পৃথিবীর প্রস্থের সমান। 


অগ্রে ধাবিত হওয়ার এক অর্থ এই যে জীবন, স্বাস্থ্য ও শক্তি-সামর্থের কোন ভরসা 
নেই; অতএব সৎ কাজে শৈথিল্য ও টালবাহানা করো না। এরূপ করলে কোন রোগ 
অথবা ওষর তোমার সৎ কাজে বাধা সৃম্টি করতে পারে কিংবা তোমার মৃত্যুও হয়ে. যেতে 
পারে। অতএব এর সারমর্ম এই যে, অক্ষমতা ও মৃত্যু আসার আগেই তুমি সৎ কাজের 
পুঁজি সংগ্রহ করে নাও, যাতে জান্নাতে পৌছতে পার। 


 অগ্রে ধাবিত হওয়ার দ্বিতীয় অর্থ এই যে, সৎ কাজে অপরের অগ্রণী হওয়ার চেষ্টা 
FPA! হযরত আলী (রা) তার উপদেশাবলীতে বলেনঃ তূমি মসজিদে সবপ্রথম গমনকারী 
এবং সর্বশেষ নিরগ্গমনকারী হও । হযরত আবদুল্লাহ্‌ ইবনে মস্উদ বলেন £ জিহাদে 


73 7 ৩১৫ 


সর্বপ্রথম কাতারে থাকার জন্য অগ্রসর হও। হযরত আনাস (রা) বলেন £৪ জামা'আতের 
নামাষে প্রথম তকবীরে উপস্থিত থাকার চেষ্টা কর।---রোহল-মা“আনী) 
জান্নাতের পরিধি প্রসঙ্গে বলা হয়েছে £ এর প্রস্থ আকাশ ও পৃথিবীর সমান। স্রা 


চি 


আলে-ইমরানে এই বিষয়বস্তর আয়াতে سمو ان‎ বহুবচন শব্দ ব্যবহৃত হয়েছে। এতে 


. বোঝা যায় ঘে, সপ্ত আকাশ বোঝানো হয়েছে! অর্থ এই যে, সপ্ত আকাশ ও পৃথিবীর বিস্তৃতি 
একত্র করলে জান্নাতের প্রস্থ হবে। বলা বাহুল্য, প্রত্যেক বস্তুর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা বেশী 
হয়। এতে প্রমাণিত হয় যে, জান্নাতের বিস্তৃতি সপ্ত আকাশ এ পৃথিবীর আকাশ ও পৃথিবীর 


বিস্ৃতির চাইতে বেশী-০7৭ শব্দটি কোন সময় কেবল বিস্তৃতি অর্থে ব্যবহাত হয়। 
তখন দৈর্ঘ্যের বিপরীত অর্থ বোঝানো উদ্দেশ্য থাকে না। উভয় অবস্থাতেই জান্নাতের বিশাল 
বিস্তৃতি বোঝা যায়। 


ا و ۳ ور چم ھی رو 


و و ۸7۸ A TA‏ 
چن لک 039 الله یو تیه سن پشاء و الله ৮৮৮৯১] ০০1 2 ১‏ 
e‏ سے سے حسیں 


আয্নাতে জান্নাত ও তার নিয়ামতসমূহের দিকে অগ্রণী হওয়ার আদেশ ছিল। এতে কেউ 
ধারণা করতে পারত যে, জান্নাত ও তার অক্ষয় নিয়ামতরাজি মানুষের কর্মের ফল এবং 
মানুষের কর্মই এর জন্য যথেষ্ট । আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেছেন 
যে, তোমাদের ক্রিয়াকর্ম জান্নাত লাভের পক্ষে যথেম্ট কারণ নয় যে, ক্রিয়াকর্মের ফলেই 
জান্নাত অবশ্যস্তাবী হয়ে পড়বে । মানুষ দুনিয়াতে যেসব নিয়ামত লাভ করেছে, তার 
সারাজীবনের সৎ কর্ম এগুলোর বিনিময়ও হতে পারে না, জান্নাতের অক্ষয় নিয়ামতরাজির 
মূল্য হওয়া দূরের কথা । অতএব, আল্লাহ তা'আলার অনুগ্রহ ও ক্ুপার বদৌলতেই মানুষ 
জান্নাতে প্রবেশ করবে। মুসলিম ও বুখারী বণিত হাদীসে রসূলুলাহ্‌ (সা) বলেন ۱ তোমা- 
দের আমল তোমাদের কাউকে মুক্তি দিতে পারে না। সাহাবায়ে কিরাম আরয করলেন 1 
আপনিও কি তদ্রপ£ তিনি বললেন ঃ হ্যা, আমিও আমার আমল দ্বারা জান্নাত লাভ 
করতে পারি না---আল্লাহ্‌ তা'আলার দয়া ও অনুকম্পা হলেই লাভ করতে পারি। 
---( মাযহারী ) ) | 


کا ساب ون 2258 ঠ-‏ % 47 2528 )4 


سے اس 





۱ 


৩১১০ ৮9 ৩৩৯ ৩৮০১৬ 2৮‏ ذرک ع 1ئ 
১০০ (৮০৪ ০6 ১ 51526 4:2০]‏ 
اش 4 ১ ০0৩০ 4৫০‏ مل 6৬ 090) ৩‏ 

2246 ০৬৪ রেটে | امرون‎ 


۷ 








۷ وا 


৩১৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


و و ار 

© A) G3) 
(২২) পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোন বিপদ আসে না; কিন্তু 
তা জগৎ সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে। নিশ্চয় এটা আল্লাহ্‌র পক্ষে সহজ। (২৩) 
এটা এজন্য বলা হল, যাতে তোমরা যা হারাও তজ্জন্য দুঃখিত না হও এবং তিনি তোমা- 
দেরকে ঘা দিয়েছেন, তঙ্জন্য উল্লঙিত না হও। আল্লাহ, কোন উদ্ধত ও অহংকাঁরীকে পছন্দ 
করেন না, (২৪) যারা FATT করে এবং মানুষকে ক্লুপণতার প্রতি উৎসাহ দেয়, যে মুখ 

ফিরিয়ে নেয়, তার জানা উচিত যে, আল্লাহ্‌ অভাবমুক্ত, প্রশংসিত। 











তফসীরের সার-সংক্ষেপ 


পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোন বিপদ আসে না, কিন্তু তা 
(সবই ) এক কিতাবে (অর্থাৎ লওহে মাহফুযে) লিপিবদ্ধ থাকে প্রাণসমৃহকে সৃষ্টি করার 
পূর্বেই (অর্থাৎ বাহ্যিক ও অভ্যন্তরীণ সকল বিপদ পূর্ব-অবধারিত )। এটা আল্লাহ্‌র 
পক্ষে সহজ কাজ। (সংঘটিত হওয়ার পূর্বেই তিনি লিপিবদ্ধ করে দেন। কারণ, তিনি 
অদৃশ্য বিষয়ে জাত। এটা এজন্য বলা হল) যাতে তোমরা যা হারাও (স্বাস্থ্য, সন্তান- 
সন্ততি অথবা ধনসম্পদ ), তজ্জন্য (অতটুকু) দুঃখিত না হও, যো আল্লাহ্‌র সন্তুষ্টি অক্বে- 
ষণে ও পরকালের কাজে মশগুল হওয়ার পথে বাধা হয়ে যায়। নতুবা স্বাভাবিক দুঃখ 
করলে কোন ক্ষতি নেই) এবং যাতে তিনি তোমাদেরকে যা দিয়েছেন, (সে সম্পর্কেও 
আল্লাহ তা'আলা নিজ কুপায় দিয়েছেন মনে করে) তজ্জন্য উল্লসিত না হও (কারণ, 
যার ব্যক্তি অধিকার আছে, সে-ই উল্লসিত হতে পারে। এখানে তো আল্লাহ্‌ নিজ ইচ্ছায় 
ও নির্দেশে দিয়েছেন। কাজেই উল্লসিত হওয়ার কোন অধিকার নেই )। আল্লাহ্‌ কোন 
উদ্ধত, অহংকারীকে পছন্দ করেন নাঃ (অভ্যন্তরীণ গুণাবলীর কারণে অহংকার অর্থে 


এ ৮১, | শব্দ এবং বাহ্যিক ধনসম্পদ, পদ ইত্যাদির কারণের অহংকার অর্থে প্রায়ই 
نکر‎ শব্দ ব্যবহাত হয়। অতঃপর কৃপণতার নিন্দা করা হচ্ছে ۶: ( যারা (দুনিয়ার 


মোহে ) নিজেরাও (আল্লাহ্‌র পছন্দনীয় খাতে ব্যয় করতে) কৃপণতা করে (যদিও খেয়াল- 


খুশী ও পাপ কাজে ব্যয় করতে মুক্তহস্ত থাকে) এবং (এই পাপও করে যে) অপরকে 
“A 0৩ 


রুপণতার আদেশ দেয়। € ৬৪ ১) ---ব্যাকরণিক কায়দায় &) ১৪ , ۲5 এর উদ্দেশ্য 


এরূপ নয় যে, শাস্তির আদেশ সবগুলো কাজের সাথে সম্প্কযুক্ত। বরং প্রত্যেকটি মন্দ 
স্বভাবের জন্য শাস্তির আদেশ উচ্চারিত হয়েছে এবং ইঙ্গিত করা হয়েছে যে, দুনিয়ার মোহ 
এমন যে, এর সাথে অধিকাংশ মন্দ স্বভাবের সমাবেশ ঘটেই যায়---অহংকার, গর্ব, কৃপণতা 
ইত্যাদি) যে ব্যক্তি (সত্য ধর্ম থেকে, যার এক শাখা আল্লাহ্‌র পথে ব্যয় করা) মুখ ফিরিয়ে 
নেয়,সে আল্লাহ তাআলার কোন ক্ষতি করে না। কারণ, তিনি (সকলের ইবাদত ও ধন- 
সম্পদ থেকে ( অভাবমুক্ত, (এবং স্বীয় সত্তা ও গুণাবলীতে ) প্রশংসাহ। 


সূরা হাদীদ ৩১৭ 
আনুষঙ্গিক জাতব্য বিষয় 


দু'টি পাথিব বিষয় মানুষকে আল্লাহ্‌র স্মরণ ও পরকালের চিন্তা থেকে গাফিল করে 
দেয়। এক. সুখ-স্বাচ্ছন্দ্য, যাতে লিপ্ত হয়ে মানুষ আল্লাহ্‌কে ভুলে যায়। এ থেকে 
আত্মরক্ষার নির্দেশ পূর্ববর্তী আয়াতসমূহে বণিত হয়েছে। দুই. বিপদাপদ, এতে জড়িত 
হয়েও মানুষ মাঝে মাঝে নিরাশ ও আল্লাহ, তাআলার স্মরণ থেকে উদাসীন হয়ে যায়। 
আলোচ্য আযলাতসমূহে এ সম্পর্কে বর্ণনা করা হয়েছে ঃ 


৫ AS سم برش‎ A ۸ ۸ “A ৩ পা 


৩০০০৩৩০৪৪৩1 82230 এ চিপে ০৫ ما اماب‎ 


A‏ یی 


অৰ্থাৎ পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে‏ تنبل ৩১‏ نبرا ها 


বিপদাগদ আসে, তা সবই আমি কিতাবে অর্থাৎ লওহে-মাহ্ফুযে জগৎ সৃষ্টির পূর্বেই 
লিখে দিয়েছিলাম । পৃথিবীর বিপদাপদ বলে দুভিক্ষ, ভূমিকম্প, ফসলহানি, বাণিজ্যে 
ঘাটতি, ধনসম্পদ বিনম্ট হওয়া, বন্ধু-বান্ধবের মৃত্যু ইত্যাদি এবং ব্যক্তিগত বিপদাপদ বলে 
সবপ্রকার রোগ-ব্যাধি, ক্ষত, আঘাত ইত্যাদি বোঝানো হয়েছে। 


AS TET مس | ص‎ & পা এপ AL 


£১9_ আয়াতের উদ্দেশ‏ سوا علی ما فا کم ولا تعرز حوا با از نا کم 


এই যে, দুনিয়াতে মানুষ যা কিছু বিপদ অথবা সুখ, আনন্দ অথবা দুঃখের সম্মুখীন 
হয়, তা সবই আল্লাহ্‌ তা'আলা লওহে মাহ্ফুযে মানুষের জন্মের পূর্বেই লিখে রেখেছেন । 
এ বিষয়ের সংবাদ তোমাদেরকে এজন্য দেওয়া হয়েছে, যাতে তোমরা দুনিয়ার ভালমন্দ 
অবস্থা নিয়ে বেশী চিন্তাভাবনা না কর। দুনিয়ার কষ্ট ও বিপদাপদ তেমন আক্ষেপ ও 
পরিতাপের বিষয় নয় এবং সুখ-স্বাচ্ছন্দ্য এবং অর্থসম্পদ তেমন উল্লসিত ও মত্ত হওয়ার 
বিষয় নয় যে, এগুলোতে মশগুল হয়ে তোমরা আল্লাহ্‌র স্মরণ ও পরকাল সম্পর্কে গাফিল 
হয়ে যাবে। 


হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) বলেন £ প্রত্যেক মানুষ স্বভাবগতভাবে 
কোন কোন বিষয়ের কারণে আনন্দিত এবং কোন কোন বিষয়ের কারণে দুঃখিত হয়। 
কিন্তু যা উচিত তা এই যে, বিপদের সম্মুখীন হলে সবর করে পরকালের পুরস্কার ও সওয়াব 
অর্জন করতে হবে এবং সুখ ও আনন্দের সম্মুখীন হলে POW RFT পুরস্কার ও সওয়াব 
হাসিল করতে হবে ।---(রেহুল-মা“আনী ) 


পরবর্তী আঁয়াতে সুখ ও ধনসম্পদের কারণে উদ্ধত ও অহংকারীদের নিন্দা করা . 
و‎ cAI GBI EB 9৫90০ 


0۷0۳ لا یهب کل টি‏ تر হয়েছে ঃ‏ 


কারীকে করেন > । উদ্দেশ্য এই যে, 20-7 নিয়ামত পেয়ে যারা অহংকার করে, 
তারা আল্লাহ্‌র কাছে দ্বণাহ। কিন্তু পছন্দ করেন না, বলার মধ্যে ইঙ্গিত আছে যে, বুদ্ধিমান ও 


৩১৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


পরিণামদশাঁ মানুষের কর্তব্য হল প্রত্যেক কাজে আল্লাহ্‌র পছন্দ ও অপছন্দের চিন্তা করা। 
তাই এখানে অপছন্দ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। 


পেত 98৫৬৫ এ এ‏ 2422 التب 
یس ا ہاقسو ہے رہم میں کا 
م و د توص %ে (4৫155‏ 
৮৬০10 % 15 83) 50612222, ot‏ ,9959 

%৮ ৮ ৫) 551৫৫ €54‏ بو هو ৫ পে ৫9526‏ 
شلاب و متافھ للثاںس و اه من یره ورس 

REA KANE ’ | 

© LE لن اه یو‎ » AL 

(২৫) আমি আমার রসূলগণকে সুস্পষ্ট নিদর্শনসহ প্রেরণ করেছি এবং তাদের 
সাথে অবতীর্ণ করেছি কিতাব ও ন্যায়নীতি, যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে। আর 
আমি নাধিল করেছি লৌহ, যাতে আছে প্রচণ্ড" রণশক্তি এবং মানুষের বহুবিধ উপকার । 


এটা এজন্য যে, আল্লাহ জেনে নেবেন কে না 0ٰ ین‎ সাহায্য ۱ 
আল্লাহ্‌ শক্তিধর, পরাক্রমশালী । . 





তফসীরের সার-সংক্ষেপ 

আমি ( এই পরকাল সংশোধনের জন্য) আমার রস্লগণকে স্পম্ট বিধানাবলীসহ 
প্রেরণ করেছি এবং তাদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও ( এতে বিশেষভাবে ন্যায়নীতি 
যা বান্দার হকের ব্যাপারে ) ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকে ( এতে স্বল্পতা ও বাহুল্য বর্জিত 
সমগ্র শরীয়ত অন্তর্ভূক্ত আছে)। আমি লৌহ সৃষ্টি করেছি, যাতে আছে প্রচণ্ড রণশক্তি 
(যাতে এর ভয়ে বিশ্বের ব্যবস্থাপনা ঠিক থাকে এবং উচ্ছঙ্খলতা বন্ধ হয়ে যায়) এবং 
(এছাড়া ) মানুষের বহুবিধ উপকার । (সেমতে অধিকাংশ যন্ত্রপাতি লৌহনিমিত হয়ে থাকে। 
আরও এজন্য লৌহ সৃচ্টি করা হয়েছে) যাতে আল্লাহ তা"আলা (প্রকাশ্যভাবে) জেনে নেন 
কে (তাকে) না দেখে তাঁকে ও তার রস্লগণকে (অর্থাৎ ধর্মের কাজে) সাহায্য করে। 
(কেননা, লৌহ জিহাদেও কাজে আসে! এটা লোহার পারলৌকিক উপকার । জিহাদের 
নির্দেশ এজন্য নয় যে, তিনি এর মুখাপেক্ষী । কেননা) আল্লাহ্‌ তা'আলা (নিজে) শক্তিধর 


পরাক্রমশালী বেরং তোমাদের সওয়াবের জন্য এই নির্দেশ)। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
এ্রশী কিতাব ও পত্মগর প্রেরণের আসল উদ্দেশ্য মানুষকে ন্যায় ও সুবিচারের 


টার wena ALAS Ar‏ و 


উপর প্রতিষ্ঠিত করা 1০) ॥৪৮ ১১১1, ৩ ৬৪৪ ৬ ৬০) ১১১) 1 55; 


সূরা হাদীদ ৩১৯ 


Jx 27‏ 
س شد ید ۔ 


سے 


1৬০5‏ الا پا لقسط ,1 097 ১৪০‏ فی با 
و ألمھزا ن لیڈ ئۇم س 915 


৬৮৮১ শব্দের আভিধানিক অর্থ সুস্পষ্ট বিষয়। উদ্দেশ্য সুস্পষ্ট বিধানাবলীও হতে‏ ون 


পারে; যেমন তফসীরের সার-সংক্ষেপে উল্লেখ করা হয়েছে এবং এর উদ্দেশ্য মো'জেযা 
এবং রিসালতের সুস্পম্ট প্রমাণাদিও হতে পারে ।---€( ইবনে কাসীর ) পরবর্তী বাক্যে 
কিতাব নাযিলের আলাদা উল্লেখ -বাহ্যত শেষোক্ত তফসীরের সমর্থক। অর্থাৎ (১৮৪ 
বলে মো'জেযা ও প্রমাণাদি বোঝানো হয়েছে এবং বিধানাবলীর জন্য কিতাব নাযিল করার 
কথা বলা হয়েছে। ) 


কিতাবের সাথে “মীযান’ নাখিল করারও উল্লেখ আছে। মীযানের আসল অর্থ 
পরিমাপহন্ত্র। প্রচলিত দীড়িপাল্লা ছাড়া বিভিন্ন বস্তু ওজন করার জন্য নবাবিষ্কৃত বিভিন্ন 
যন্ত্রপাতি ও “মীযান*-এর অর্থে শামিল আছে; যেমন আজকাল আলো, উত্তাপ ইত্যাদি 
পরিমাপঘন্ত্র প্রচলিত আছে। 


আয়াতে কিতাবের ন্যায় মীযানের বেলায়ও নাধিল করার কথা বলা হয়েছে। কিতাব 
নাযিল হওয়া এবং ফেরেশতার মাধ্যমে পয়গম্বরগণ পর্যন্ত পৌছা সুবিদিত। কিন্তু মীযান 
নাযিল করার অর্থ কি? এ সম্পর্কে তফসীরে রাহুল-মাণআনী, মাযহারী ইত্যাদিতে বলা 
হয়েছে যে, মীযান নাধিল করার মানে দাঁড়িপাল্লার ব্যবহার ও ন্যায়বিচার সম্পকিত 
বিধানাবলী নাখিল করা । কুরতুবী বলেন £ প্রকৃতপক্ষে কিতাবই নাযিল করা হয়েছে, কিন্তু 
এর সাথে দাড়িপাল্লা স্থাপন ও আবিষ্কারকে সংযুক্ত করে দেওয়া হয়েছে। আরবদের বাক- 


A ۸ سے‎ 


পদ্ধতিতে এর নযীর বিদ্যমান আছে। কাজেই আয়াতের অর্থ যেন এরূপ نز لنا‎ ۳ 


سے سے ع A‏ 


অর্থাৎ আমি কিতাব নাঘিল করেছি ও দাঁড়িপাল্লা উদ্ভাবন‏ اناب ب و و ضعنا مزا ی ان 


তে তা‏ پر ہر و ریس مس مر ہے ےج 


করেছি। সুরা আর-রহমানের ৩10৬০] السما ء وفعها و وفع‎ আয়াত থেকেও 


এর সমর্থন পাওয়া যায়। এখানে ১1 )৬* শব্দের ۵: و شع‎ ব্যবহার করা 
হয়েছে। | 


| কোন কোন রেওয়ায়েতে আছে যে, নৃহ (আ)-এর প্রতি আক্ষরিক অর্থে আকাশ থেকে 
দাড়িপাল্লা নাযিল করা হয়েছিল এবং আদেশ করা হয়েছিল যে, এর সাহায্যে ওজন করে 
দায়দেনা পূর্ণ করতে হবে। 


কিতাব ও মীযানের পর লৌহ নাঘিল করার কথা বলা হয়েছে। এখানেও নাধিল 
করার মানে সৃষ্টি করা। কোরআন পাকের এক আয়াতে চতুষ্পদ জন্তদের বেলায়ও নাযিল 


৩২০ তফসীরে মাআরেফুল-কোরআন ॥॥ অস্টম খণ্ড 


করা শব্দ ব্যবহার করা হয়েছে। অথচ চতুষ্পদ TE আসমান থেকে নাযিল হয় 1 -- 
পৃথিবীতে জন্মলাভ করে। সেখানেও সৃষ্টি করার অর্থ বোঝানো হয়েছে । তবে সৃষ্টি 
করাকে নাযিল করা শব্দে ব্যক্ত করার মধ্যে ইঙ্গিত পাওয়া যায় যে, সৃষ্টির বহু পূর্বেই 
تج‎ মাহ্‌ফুষে লিখিত ছিল---এ দিক দিয়ে দুনিয়ার সবকিছুই আসমান থেকে অবতীর্ণ 
--(রাহল মা‘আনী )। 


আয়াতে লৌহ নাযিল করার দু’টি রহস্য উল্লেখ করা হয়েছে। এক. এর ফলে 
শব্দের মনে ভীতি সঞ্চার হয় এবং এর সাহায্যে অবাধ্যদেরকে আল্লাহ্‌র বিধান ও ন্যায়- 
নীতি পালনে বাধ্য করা যায়। দুই. এতে আল্লাহ তা“আলা মানুষের জন্য বহুবিধ কল্যাণ 
নিহিত রেখেছেন। দুনিয়াতে যত শিল্প-কারখানা ও কলকব্জা আবিষ্কৃত হয়েছে এবং 
ভবিষ্যতে হবে, সবগুলোর মধ্যে লৌহের ভূমিকা সর্বাধিক। লৌহ ব্যতীত কোন শিল্প চলতে 
পারে না। 


এখানে আরও একটি প্রণিধানযোগ্য বিষয় এই যে, আলোচ্য আয়াতে পয়গন্ধর ও 
কিতাব প্রেরণ এবং ন্যায়নীতির E আবিষ্কার ও ব্যবহারের আসল লক্ষ্য বর্ণনা 


প্রসঙ্গে বলা হয়েছে £ ৮০) لیقوم ۱ لاس با‎ ভিতা নযা কর তর 


প্রতিষ্ঠিত হয়ে যায়। এরপর লৌহ সৃষ্টি করার কথাও উল্লেখ করা হয়েছে। এর লক্ষ্যও 
প্রকৃতপক্ষে ন্যায্স ও সুবিচার প্রতিষ্ঠা করা । কেননা, পয়গন্ধরগণও আসমানী কিতাবসমূহ 
ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করার সুস্পষ্ট প্রমাণাদি দেন এবং যারা সুবিচার প্রতিষ্ঠা করে না, 
তাদেরকে পরকালের শাস্তির ভয় দেখান। “মীযান” ইনসাফের সীমা ব্যক্ত করে। কিন্তু 
যারা অবাধ্য ও হঠকারী, তারা কোন প্রমাণ মানে না এবং ন্যায়নীতি অনুযায়ী কাজ করতে 
সম্মত হয় না। তাদেরকে স্বাধীন ছেড়ে দেওয়া হলে দুনিয়াতে ন্যায় ও ইনসাফ কায়েম 
করা সুদূরপরাহত। তাদেরকে বশে আনা লৌহ ও তরবারির কাজ, যা শাসকবর্গ অবশেষে 
বেগতিক হয়ে ব্যবহার করে। 


এখানে আরও লক্ষণীয় বিষয় এই যে, কোরআন পাক ইনসাফ ও সুবিচার প্রতিষ্ঠা 
করার জন্য কিতাব ও মীযানকে আসল ভিত্তি সাব্যস্ত করেছে। কিতাব থেকে দেনা-পাওনা 
পরিশোধ ও তাতে হ্রাস-রদ্ধির নিষেধাক্তা জানা যায় এবং মীযান দ্বারা অপরের দেনা-পাওনার 
অংশ নির্ধারিত হয়। এই বস্তুদ্বয় নাযিল করার লক্ষ্যই হচ্ছে সুবিচার প্রতিষ্ঠা করা। 
এরপর শেষের দিকে লৌহের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। এতে ইঙ্গিত আছে যে, ন্যায় ও 
ইনসাফ প্রতিষ্ঠাকলে লৌহের ব্যবহার বেগতিক অবস্থায় করতে হবে। এটা ন্যায়নীতি 
প্রতিষ্ঠার আসল উপায় ۱ 


এ থেকে প্রমাণিত হয় যে, মানুষকে ন্যায় ও সুবিচারের উপর প্রতিষ্ঠিত করা প্রকৃত- 
পক্ষে চিন্তাধারার লালন ও শিক্ষার মাধ্যমে হয়। রান্ট্রের তরফ থেকে জোর-জবরদস্তি 
প্রকৃতপক্ষে এ কাজের জন্য নয়; বরং পথের বাধা দূর করার জন্য বেগতিক অবস্থায় হয়ে 
থাকে ।চিন্তাধার লালন ও শিক্ষা-দীক্ষাই আসল বিষয়। 


সুরা 7 | ৬২১ 
موو ہے‎ CII سو ی ۾‎ 
جر نله من سر و و سلك بالغیب‎ মাঅলীতে আছে এখানে وأو‎ 
অব্যয়টি এই বাক্যকে একটি উহ্য বাক্যের সাথে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়েছে; 
و رر‎ 


> لينفعهم‎ আয়াতের উদ্দেশ্য এই যে, আমি লৌহ সৃষ্টি করেছি, যাতে শত্রুদের 


মনে ভীতি সঞ্চার হয়, মানুষ এর দ্বারা শিল্পকাজে উপকৃত হয় এবং আইনগতভাবে ও 
বাহ্যিকভাবে আল্লাহ্‌ জেনে নেন কে লৌহের সমরাস্ত্র দ্বারা আল্লাহ্‌ ও তাঁর রস্লগণকে 
সাহায্য করে ও ধর্মের জন্য জিহাদ করে। আইনগতভাবে ও বাহ্যিকভাবে বলার কারণ 
এই যে, আল্লাহ্‌ তা‘আলা ব্যক্তিগতভাবে সবকিছু পূর্বেই জানেন। কিন্তু মানুষ কাজ করার 
পর তা আমলনামায় লিখিত হয়। এর মাধ্যমেই কাজটি আইনগত প্রকাশ লাভ করে। 


3৮ ৩৫5 ৫) 6৬৬ এ YS 
৩ 20 oS. ০৩৫ ০৬৯৯ (1 
দত ۱ بو بد 53 ار تسین‎ 1 
ا عق‎ 5s লে ঠক ইল کے‎ 
مون 3665 9 ا‎ 
ES وی‎ 
ee ঘি FT LH LOIS রানে 215 


با ور ا ا ا 
Sb 97;‏ 


(২৬) আমি নূহ ও ইবরাহীমকে রস্লরূপে প্রেরণ করেছি এবং তাদের বংশধরের 
মধ্যে TAS ও কিতাব অব্যাহত রেখেছি। অতঃপর তাদের কতক সৎ পথ প্রাপ্ত হয়েছে 
مق‎ 








৩২২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


এবং অধিকাংশই হয়েছে পাপাচারী। (২৭) অতঃপর আমি তাদের পশ্চাতে প্রেরণ করেছি 
আমার রসুলগণকে এবং তাদের অনুগামী করেছি মরিয়ম-তনয় ঈসাকে ও তাকে দিয়েছি 
ইঞ্জীল । আমি তার অনুসারীদের অন্তরে স্থাপন করেছি নম্রতা ও দয়া । আর বৈরাগ্য, 
সে তোঁ তারা নিজেরাই উদ্ভাবন করেছে; আমি এটা তাদের উপর ফরয করিনি; কিন্তু 
তারা আল্লাহর সম্ভন্টি লাভের জন্য এটা অবলম্বন করেছে। অতঃপর তারা যথাযথভাবে 
তা পালন করেনি। তাদের মধ্যে যারা বিশ্বাসী ছিল, আমি তাদেরকে তাদের পাপ্য পুরস্থার 
দিয়েছি। আর তাদের অধিকাংশই পাপাচারী। (২৮) হে মুর্মমনগণ, তোমরা আল্লাহকে ভয় 
কর এবং তীর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন কর। তিনি নিজ অনুগ্রহের দ্বিগুণ অংশ তোমা- 
দেরকে দেবেন, তোমাদেরকে দেবেন জ্যোতি, যার সাহায্যে তোমরা চলবে এবং তোমা- 
_ দেরকে ক্ষমা করবেন। আল্লাহ্‌ ক্ষমাশীল, দয়াময় । (২৯) যাতে কিতাবধারীরা জানে যে, 
আল্লাহ্‌র সামান্য অনুগ্রহের উপরও তাদের কোন ক্ষমতা নেই, দয়া আল্লাহরই হাতে; 

তিনি যাকে ইচ্ছা,তা দান করেন। আল্লাহ্‌ মহা অনুগ্রহশীল। 


س 


তফসীরের সার-সংক্ষেপ 


আমি (মানুষের এই পরকাল সংশোধনের জন্যই ) নূহ ও ইবরাহীম (আ)-কে রসূল- 
রূপে প্রেরণ করেছি এবং আমি তাদের বংশধরগণের মধ্যে নবুয়ত ও কিতাব অব্যাহত 
রেখেছি (অর্থাৎ তাদের বংশধরগণের মধ্যেও কতককে পয়গম্বর এবং PORE কিতাব- 
ধারী করেছি )। অতঃপর (যাদের কাছে পয়গম্থরগণ আগমন করেছেন ) তাদের কতক 
স পথ প্রাপ্ত হয়েছে এবং তাদের অধিকাংশই পাপাচারী। [উপরোক্ত পয়গম্বরগণ স্বতন্ত 
শরীয়তের অধিকারী ছিলেন। তাঁদের মধ্যে কেউ কেউ ফিতাবধারীও ছিলেন; যেমন 
নূহ ও ইবরাহীম আ) উভয়ের বংশধরের মধ্যে মুসা (আ) কেউ কেউ কিতাবধারী ছিলেন 
না,কিন্তু তাদের শরীয়ত 'স্বতন্ত্র ছিল; যেমন হৃদ ও সালেহ (আ) মোটকথা, স্বতন্ত্র শরীয়তের 
অধিকারী অনেক পয়গম্বর প্রেরণ করেছি]। অতঃপর তাদের পশ্চাতে আরও রসুলগণকে 
(যারা স্বতন্ত্র শরীয়তের অধিকারী ছিলেন না) একের পর এক প্রেরণ করেছি [ যেমন 
মসা আ)-র পর তওরাতের বিধানাবলী প্রয়োগ করার জন্য অনেক পয়গন্ধর আগমন 
করেন] এবং তাদের অনুগামী করেছি (একজন স্বতন্ত্র শরীয়তধারী পয়গম্ধরকে; অর্থাৎ) 
' অরিয়ম-তনয় ঈসাকে এবং তাকে দিয়েছি ইঞজীল। (তার উম্মতে দুই প্রকার লোক ছিল 
তার অনুগামী ও তাকে প্রত্যাখ্যানকারী )। যারা অনুসরণ করেছিল (অর্থাৎ প্রথম প্রকার 
আঁমি তাদের অন্তরে (পারস্পরিক ) স্নেহ ও মমতা (যা প্রশংসনীয় গুণ) সৃষ্টি করে দিয়েছি 


وس سور 


(যেমন সাহাবায়ে কিরাম সম্পর্কে কোরআনে 55 576 ر حما ء بینهم‎ কিন্তু তাদের 


টি তে‏ سر 


শরীয়তে জিহাদ ছিল না বলে এর বিপরীতে شداء على الغا ر‎ | উল্লেখ করা ۱ 


মোটকথা স্েহ-মমতাই তাদের মধ্যে প্রবল ছিল। আমি দাদেরকে কেবল বিধানাবলী 


স্রা হাদীদ ৩২৩ 


পালন করার নির্দেশ দিয়েছিলাম। কিন্তু অনুসারীদের কেউ কেউ এমন ছিল যে) তারা 
নিজেরাই সন্যাসবাদ উদ্ভাবন করেছে। [বিবাহ এবং বৈধ ভোগ-বিলাস ও মেলামেশা ত্যাগ 
করাই ছিল তাদের সন্যাসবাদের সারমর্ম। এটা উদ্ভাবনের কারণ ছিল এই যে, ঈসা (আ)-র 
পর যখন খুষ্টানরা আল্লাহ্‌র বিধানাবলী পালনে শৈথিল্য প্রদর্শন করতে থাকে, তখন 
কিছুসংখ্যক সত্যপরায়ণ লোক নির্ভয়ে সত্য প্রকাশ করত। এটা প্রর্নতিপূজারীদের সহ্য 
করার কথা ছিল না। তাই তারা বাদশাহ্র কাছে অনুরোধ করল যে, এদেরকে আমাদের 
মতাবলম্বী হতে বাধ্য করা হোক। অতঃপর সত্যপরায়ণ লোকদের উপর চাপ প্রয়োগ করা 
হলে তারা সন্গ্যাসবাদ অবলম্বন করতে বাধ্য হয় এবং সবার সাথে সম্পর্কচ্ছেদ করে নির্জন 
প্রকোষ্ঠে বসে অথবা ভ্রমণ ও পর্যটনে জীবন অতিবাহিত করতে থাকে ।--(দুররে-মনস্র ) 
এখানে তাই উল্লেখ করা হয়েছে যে, তারা সন্গ্যাসবাদ উদ্ভাবন করে ]। আমি তাদের উপর 
এটা ফরয করিনি, কিন্তু তারা আল্লাহ্‌র সন্তষ্টি লাভের জন্য (ধর্মের হিফাযতের জন্য ) এটা 
অবল্লন্থন করেছে। অতঃপর তারা তের্থাৎ তাদের অধিকাংশই )। তা (অর্থাৎ সন্যাসবাদ ) 
যথাযথভাবে পালন করেনি । [ অর্থাৎ আল্লাহ্‌র সন্তষ্টি অর্জনের উদ্দেশ্যে তারা এটা অবলম্বন 
করেছিল কিন্তু এই উদ্দেশ্যের প্রতি তেমন যত্ববান হয়নি এবং বিধানাবলী পালন করেনি-- 
কেবল দৃশ্যত সম্যাসবাদ প্রকাশ করেছে। এভাবে সন্ন্যাসীরা দুই দলে বিভক্ত হয়ে যায়। 
বিধানাবলী যথাযথ পালনকারী ও বিধানাবলীতে শৈথিল্যকারী। তাদের মধ্যে যারা রসু- 
লুল্লাহ্‌ (সা)-র সমসাময়িক ছিল, তাদের জন্য রসূলুল্লাহ্‌ সো)-র প্রতি বিশ্বাস স্থাপন করাও 
বিধানাবলী পালনের একটি শর্ত ছিল। তার বিধানাবলী পালন করেছে। আর যারা এই 
শর্ত পালন করেনি, তারা যথাযথভাবে বিধানাবলী পালনকারীদের অন্তর্ভুক্ত হয়নি ]। 
তাদের মধ্যে যারা [ রসূলুল্লাহ সো)-র প্রতি] বিশ্বাসী ছিল, আমি তাদেরকে তাদের (প্রাপ্য) 
পুরস্কার দিয়েছি (কিন্তু তাদের সংখ্যা ছিল কম) এবং তাদের অধিকাংশ ছিল পাপাচারী। 
[ তারা রসূলুল্লাহ্‌ সো)-র প্রতি বিশ্বাস স্থাপন করেনি! যেহেতু অধিকাংশই অবিশ্বাসী ছিল। 


PAPA a 


তাই ৯ ০০৩১ বাক্যে যথাযথ পালন না ক্ষরার বিষয়টি সবার সাথে সম্পর্কযুক্ত করা 


০০ 


হয়েছে। অল্পসংখ্যক যারা বিশ্বাসী ছিল, তাদের কথা আয়াতের শেষে فا ما ال ین‎ 


॥ ০ পা !‏ 3۸ ہ 


বাক্যে বর্ণনা করা হয়েছে। এ পর্যন্ত খুস্টানদের মধ্যে বিশ্বাসী ও অবিশ্বাসী‏ | منوا منهم 


দুই শ্রেণীরই উল্লেখ করা হল। অতঃপর বিশ্বাসীদের সম্পর্কে বলা হচ্ছে 8) হে [ঈসা 
(আ)-এ বিশ্বাসী ] মুমিনগণ, তোমরা আল্লাহ্‌কে ভয় কর এবং (এই ভয়ের দাবী অনুযায়ী ) 
তাঁর রসূল (সা)-এর প্রতি বিশ্বাস স্থাপন কর। তিনি স্বীয় অনুগ্রহের দ্বিগুণ অংশ তোমাদেরকে 


ALGAAS LAT وړ سم‎ ۵ a 


দেবেন ( যেমন সূরা কাসাসে আছে, ৩০০ ৯০ ولاک یوون‎ | 


তোমাদেরকে এমন জ্যোতি দেবেন, যার সাহায্যে তোমরা চলাফেরা কফরবে। (অর্থাৎ এমন 
ঈমান দেবেন যা এখান থেকে পুলসিরাত পর্যন্ত সাথে থাকবে )। এবং তোমাদেরকে ক্ষমা 


৩২৪ . তফসীরে মাণআরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


করবেন। কোরণ, ইসলাম গ্রহণ করলে কাফির থাকাকালীন সব গোনাহ্‌ মাফ হয়ে যায় ) 
আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। (এসব ধন তোমাদেরকে এজন্য দেবেন) যাতে (কিয়ামতের 
দিন) কিতাবধারীরা জেনে নেয় যে, আল্লাহ্‌র সামান্যতম অনুগ্রহের উপর ও (রসূলের প্রতি 
বিশ্বাস স্থাপন ব্যতীত)তাদের কোন ক্ষমতা নেই। (এবং আরও জেনে নেয় যে) দয়া আল্লাহ্‌র 
হাতে, তিনি যাকে ইচ্ছা তা দান করেন (সেমতে তিনি মুসলমানদেরকে দান করেছেন )। 
আল্লাহ্‌ মহা অনুগ্রহশীল। (উদ্দেশ্য এই যে, তাদের অহমিকা যেন চূর্ণ হয়ে যায়। তারা 
বর্তমান অবস্থাতেও নিজেদেরকে আল্লাহ্‌র ক্ষমা ও দয়ার পান্্র মনে করে। 


আনুষঙ্গিক জাতব্য বিষয় 

পূর্ববর্তী আয়াতসমূহে পাঘিব হিদায়ত ও পৃথিবীতে ন্যায়নীতি প্রতিষ্ঠার উদ্দেশ্যে 
পয়গম্বর প্রেরণ এবং তাঁদের সাথে কিতাব ও মীযান অবতারণ সম্পর্কে ব্যাপক আলোচনা 
ছিল। আলোচ্য আয়াতসমূহে তাঁদের মধ্য থেকে বিশেষ বিশেষ পয়গম্থরের বিষয়ে আলোচনা 
করা হচ্ছে। প্রথমে দ্বিতীয় আদম হযরত নূহ (আ)-র এবং পরে পয়গম্বরগণের শ্রদ্ধভাজন 
ও মানবমণ্ডলীর ইমাম হযরত ইবরাহীম (আ)-এর কথা উল্লেখ করা হয়েছে। এর সাথে 
ঘোষণা করা হয়েছে যে, ভবিষ্যতে যত পয়গম্বর ও এশী কিতাব দুনিয়াতে আগমন করবে, 
তারা সব এ দেরই বংশধরের মধ্য থেকে হবে । অর্থাৎ নূহ আ)-র সেই শাখাকে এই গৌরব 
অর্জনের জন্য নিদিষ্ট করে দেওয়া হয়েছে, যাতে হযরত ইবরাহীম আ) জন্মগ্রহণ করেছেন। 
এ কারণেই পরবর্তীকালে যত পয়গম্বর প্রেরিত হয়েছেন এবং যত কিতাব অবতীর্ণ হয়েছে, 
তাঁরা সব ছিলেন হযরত ইবরাহীম আ)-এর বংশধর 


এই বিশেষ আলোচনার পর পয়গদ্ধরগণের সমগ্র পরম্পরাকে একটি সংক্ষিপ্ত বাক্যে 


A | lr a?‏ و و 
৮5 অর্থাৎ এরপর‏ تفیناعلی ا ثا رھ ব্যক্ত করা হয়েছে। বলা হয়েছে £ ১৬)‏ 
তাঁদের পশ্চাতে একের পর এক আমি আমার পয়গম্বরগণকে প্রেরণ করেছি। পরিশেষে‏ 
বিশেষভাবে বনী ইসরাঈলের সর্বশেষ পয়গম্বর হযরত ঈসা আ)-র উল্লেখ করে শেষ নবী‏ 
মুহাম্মদ সো) ও তাঁর শরীয়ত সম্পর্কে আলোচনা করা হয়েছে। হযরত ঈসা আ)-র‏ 


পে জিপ ص‎ 


প্রতি বিশ্বাস স্থাপনকারী হাওয়ারীগণের বিশেষ গুণ বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে ৫ ১১০২) 


অর্থাৎ যারা হযরত ঈসা জো) অথবা‏ قلو ي ال ی امه و و ر حم 
ইজীলের অনুসরণ করেছে, আমি তাদের অন্তরে স্লেহ ও দয়া সৃষ্টি করে দিয়েছি। তারা‏ 
একে অপরের প্রতি দয়া ও করুণাশীল কিংবা সমগ্র 'মানবমণ্ডলীর প্রতি তাঁরা অনুগ্রহর্শীল ।‏ 
০৬) ও ৮০৯৮৯)  শব্দদ্বয়কে সমার্থবোধক মনে করা ۱ এখানে ভিন্নমুখী করে‏ 
এর অর্থ অতি দয়া। সাধারণ দয়ার চাইতে‏ را خن উল্লেখ করায় কেউ কেউ বলেন ঃ‏ 
এতে যেন আতিশয্য রয়েছে। কেউ কেউ বলেন $ কারও প্রতি দয়া করার দুটি 5‏ 


مم کہ بو ۵ পা‏ سے © ^ سے مر 


সূরা হাদীদ ৩২৫ 
কারণ থাকে। এক. সে কম্টে পতিত থাকলে তার কম্ট দৃ'র করে দেওয়া। একে 
১13) বলা হয়। দুই. কোন বস্তর প্রয়োজন থাকলে তাকে দান করা। একে ৮৯> ) 
বলা হয়। মোটকথা ৪১ | ) এর সম্পর্ক ক্ষতি দূর করার সাথে এবং ৮৮৮০৮ 5 এর 


সম্পর্ক উপকার অর্জনের সাথে। ক্ষতি দূর করাকে সবদিক দিয়ে অগ্রাধিকার দেওয়া হয়। 
তাই এই শব্দদ্বয় একত্রে ব্যবহাত হলে (৮৯ 1)-কে অগ্রে আনা হয়। 


এখানে হযরত ঈসা আ)-র সাহাবী তথা হাওয়ারীগণের দু"ট বিশেষ গুণ فر‎ | ) 
زر مت و‎ উল্লেখ করা হয়েছেঃ যেমন রসূলুল্লাহ (সা)-র সাহাবায়ে কিরামের কয়েকটি 


و رہ ز صرح وم 


বিশেষ গুণ সূরা ফাত্হ-এর মধ্যে বর্ণনা করা হয়েছে। তন্মধ্যে একটি হচ্ছে ر حما ء بینهم‎ 


এটি ও‏ حر سے 


কিন্তু এর আগে সাহাবায়ে কিরামের আরও একটি বিশেষ গুণ 334 ی علی‎ 1 


বণিত হয়েছেঃ অর্থাৎ তাঁরা কাফিরদের প্রতি বজকঠোর। পার্থক্যের কারণ এই যে, ঈসা 
(আ)-র শরীয়তে কাফিরদের বিরুদ্ধে জিহাদের বিধান ছিল না। তাই কাফিরদের বিপক্ষে 
কঠোরতা প্রকাশ করার কোন স্থানই সেখানে ছিল না। 


سے ا عر ی ا 


সন্ন্যাসবাদের অর্থ ও জক্ষরী ব্যাখ্যা $ عر ها‎ ১৭1 এ ৯৪ رهبا نی و رهبا نیڈ‎ 
শব্দটি (-) 1৮৯) এর দিকে সম্বন্ধযুক্ত । و راھب‎ ১৮ )এর অর্থ যে ভয় করে । 


হযরত ঈসা (আ)-র পর বনী ইসরাঈলের মধ্যে পাপাচার ব্যাপকাকারে ছড়িয়ে পড়ে। 
বিশেষত রাজন্যবর্গ ও শাসকশ্রেণী ইজীলের বিধানাবলীর প্রতি প্রকাশ্যে বিদ্রোহ শুরু করে 
দৈয়। বনী ইসরাঈলের মধ্যে কিছুসংখ্যক খাঁটি আলিম ও সৎ কর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। 
তাঁরা এই ধর্মবিমুখতাকে রুখে দীঁড়ালে তাঁদেরকে হত্যা করা হল। যে কয়েকজন প্রাণে 
বেঁচে গেলেন তাঁরা দেখলেন যে, মৃকাবিলার শক্তি তাদের নেই; কিন্তু এদের সাথে মিলে-মিশে 
থাকলে তাদের ধর্মও বরবাদ হয়ে যাবে। তাই তাঁরা স্বতঃপ্রণোদিত হয়ে নিজেদের জন্য 
জরুরী করে নিলেন যে, তারা এখন থেকে বৈধ আরাম-আয়েশও বিসর্জন দেবেন, বিয়ে 

করবেন না, খাওয়া-পরা এবং ভোগ্য বস্তু সংগ্রহ করার চিন্তা করবেন না, বসবাসের জন্য 
গৃহ নির্মাণে যত্রবান হবেন না, লোকালয় থেকে দূরে কোন জঙ্গলাক্ষীর্ণ পাহাড়ে জীবন 
অতিবাহিত করবেন অথবা যাযাবরদের ন্যায় ভ্রমণ ও পর্যটনে জীবন কাটিয়ে দেবেন, 
যাতে ধর্মের বিধি-বিধান স্বাধীন ও মুক্ত পরিবেশে পালন করা যায়। তারা আল্লাহ্‌র ভয়ে 


এই কর্মপন্থা অবলম্বন করেছিলেন; তাই তাঁরা শর |) অথবা ৬ (৯ ) তথা সন্ন্যাসী 
নামে অভিহিত হত এবং তাঁদের উদ্ভাবিত মতবাদ ০৯১ ৯১) তথা সন্গ্যাসবাদ নামে 
খ্যাতি লাভ করল। 


৩২৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


তাদের এই মতবাদ পরিস্থিতির চাপে অপারক হয়ে নিজেদের ধর্মের হিফাযতের 
জন্য ছিল। তাই এটা মূলত নিন্দনীয় ছিল না। তবে কোন বিষয়কে আল্লাহ্‌র জন্য নিজে- 
দের উপর অপরিহার্য করে নেওয়ার পর তাতে নটি ও বিরুদ্ধাচরণ করা গুরুতর পাপ। উদা- 
হারণত মানত আসলে কারও উপর ওয়াজিব ও অপরিহার্থ নয়। কোন ব্যক্তি নিজে কোন 
বস্তুকে মানত করে নিজের উপর হারাম অথবা ওয়াজিব করে নিলে শরীয়তের আইনে 
তা পালন করা ওয়াজিব এবং বিরুদ্ধাচরণ করা গোনাহ্‌ হয়ে যায়। তাদের মধ্যে কতক 
লোক সন্যাসবাদের নামের আড়ালে দুনিয়া উপার্জন ও ভোগ-বিলাসে মত্ত হয়ে পড়ে । কেননা, 
জনসাধারণ তাদের ভক্ত হয়ে যায় এবং হাদিয়া ও নযর-নিয়ায আগমন করতে থাকে । 
তাদের চারপাশে মানুষের ভীড় জমে উঠে। ফলে বেহায়াপনা ও মাথাচাড়া দিয়ে উঠে । 


আলোচ্য আয়াতে কোরআন পাক এ বিষয়েই তাদের সমালোচনা করেছে যে, তারা 
নিজেরাই নিজেদের উপর ভোগ-বিলাস বিসর্জন দেওয়া অপরিহার্য করে নিয়েছিল---আল্লাহ্‌র 
পক্ষ থেকে ফরয করা হয়নি। এমতাবস্থায় তাদের উচিত ছিল এটা পালন করা, কিন্তু তারা 
তাও ঠিকমত পালন করতে পারেনি । 


তাদের এই কর্মপন্থা মূলত নিন্দনীয় ছিল না। হযরত আবদুল্লাহ্‌ ইবনে মসউদ 
(রো)-র হাদীস এর পক্ষে সাক্ষ্য দেয়। ইবনে কাসীর বণিত এই হাদীসে রসূলুল্লাহ্‌ 
(রা) বলেন ঃ বনী ইসরাঈল বাহাত্তর দলে বিভক্ত হয়ে পড়েছিল। তাদের মধ্যে মাত্র 
তিনটি দল আযাব থেকে মুক্তি পেয়েছে। প্রথম দলটি হযরত ঈসা আ)-র পর অত্যাচারী 
রাজন্যবর্গ ও গ্রশ্র্যশালী পাপাচারীদেরকে পূর্ণ শক্তি সহকারে রুখে দাড়ায়, সত্যের বাণী 
7251155 তুলে ধরে এবং ধর্মের প্রতি মানুষকে দাওয়াত দেয়। কিন্তু অশুভ শক্তির মুকা- 
বিলায় পরাজিত হয়ে তারা নিহত হয়। তাদের স্থলে অপর একদল দণ্ডায়মান হয়। তাদের 
মুকাবিলা করার এতটুকুও শক্তি ছিল না, কিন্তু তারা জীবনপণ করে মানুষকে সত্যের 
দাওয়াত দেয়। পরিণামে তাদেরকেও হত্যা করা হয়। কতককে করাত দ্বারা চিরা হয় 
এবং কতককে জীবন্ত অবস্থায় অগ্নিতে নিক্ষেপ করা হয়। কিন্তু তারা আল্লাহ্‌র সন্তুষ্টি 
লাভের আশায় বিপদাপদে সবর করে। এই দলটিও মুক্তি পেয়েছে, এরপর তৃতীয় দল 
তাদের জায়গায় আসে। তাদের মধ্যে মুকাবিলারও শক্তি ছিল না এবং পাপাচারীদের 
সাথে থেকে নিজেদের ধর্ম বরবাদ করারও তারা পক্ষপাতী ছিল না। তাই তারা জঙ্গল ও 


পার‏ سے لر শে e‏ ہے 


পাহাড়ের পথ বেছে নেয় এবং সন্ধ্যাসী হয়ে যায়। আল্লাহ্‌ তা'আলা ১১31 و و هبا نیک ی‎ 


شم س পাল পা পাজি কারী পা‏ مم 


আয়াতে তাদের কথাই উল্লেখ ۱‏ عو ها ما کثبنا ها علیهم 


এই হাদীস থেকে জানা যায় যে, বনী ইসরাঈলের মধ্যে যারা সন্ন্যাসবাদ অবলম্বন 
করে তা যথাযথভাবে পালন করেছে এবং বিপদাপদে সবর করেছে, তারাও মুক্তিপ্রাপ্তদের 
YET | 


আলোচ্য আয়াতের এই তফসীরের সারমর্ম এই যে, যে ধরনের সন্গ্যাসবাদ প্রথমে 


সুরা হাদীদ ৩২৭ 


তারা অবলম্বন করেছিল, তা নিন্দনীয় ও মন্দ ছিল না। তবে সেটা শরীয়তের বিধানও 
ছিলনা । তারা স্বেচ্ছায় নিজেদের উপর তা জরুরী করে নিয়েছিল। কিন্তুজরু'রী করার 
পর কেউ কেউ একে যথাযথভাবে পালন করেনি। এখান থেকেই এর নিন্দনীয় ও মন্দ 
দিক শুরু হয়। যারা পালন করেনি, তাদের সংখ্যাই বেশী হয়ে গিয়েছিল। তাই অধি- 
কাংশের কাজকে সবার কাজ ধরে নিয়ে কোরআন গোটা বনী ইসরাঈল সম্পর্কে মন্তব্য করেছে 
যে, তারা যে 7 নিজেদের উপর জরুরী করে নিয়েছিল তা যথাযথ পালন 


ہے রটে ADL‏ ہر জগ‏ اص 


فما رع ھا حن رعا تھا ےج 


- 7 و م 


এ থেকে আরও জানা গেল যে, عو‎ ১০০ 1 শব্দটি ৬৮০ ہد‎ খথৈকে উদ্ভূত হলেও 


এস্থলে এর আভিধানিক অর্থ বোঝানো হয়েছে অর্থাৎ উদ্ভাবন করা । এখানে পারিভাষিক 


বিদ'আত বোঝানো হয়নি, যে সম্পর্কে হাদীসে আছে &) 4 &৮ ১৯ 05 অর্থাৎ প্রত্যেক 
বিদ'আতই পথন্রম্টতা । ۱ ۱ 

কোরআন পাকের বর্ণনাভঙ্জির প্রতি লক্ষ্য করলে উপরোক্ত ব্যাখ্যার সত্যতা ফুটে 
উঠে। সর্বপ্রথম এই বাক্যের প্রতিই লক্ষ্য করুন ঃ 


ua تیر را سر ہے‎ ٠ے‎ রশ 9 و‎ ডে ۸ ی و‎ কটি পা 


এখানে 27 তা'আলা স্বীয় নিয়ামত প্রকাশ করার জায়গায় বলেছেন $ আমি তাদের 
অন্তরে স্নেহ, দয়া ও সন্মযাসবাদ সুম্টি করেছি। এ থেকে বোঝা যায় যে, স্নেহ ও দয়া যেমন 
নিন্দনীয় নয়, তেমনি তাদের অবলঘ্বিত সন্গ্যাসবাদও সত্তাগতভাবে নিন্দনীয় ছিল না। 
নতুবা এ স্থলে একে স্পেহ ও দয়ার সাথে উল্লেখ করার কোন কারণ ছিল না। এ কারণেই 
যারা সন্ধ্যাসবাদকে সর্বাবস্থায় দৃষণীয় মনে করেন, তাদেরকে এ স্থলে বাক্যের সাথে 


শব্দটির সংযুক্তির ব্যাপারে অনাবশ্যক ব্যাকরণিক হেরফেরের আশ্রয় নিতে‏ ر هبا نید 
হয়েছে। তারা বলেন যে, এখানে 8৯১ ৯) শব্দের আগে 1০১১৪ 1 বাক্যটি উহ্য‏ 


আছে। ইমাম কুরতুবী তাই বলেছেন। কিন্ত উপরোক্ত তফসীর অনুায়ী এই হেরফেরের 
কোন প্রয়োজন থাকে না। এরপরও কোরআন পাক তাদের এই উদ্ভাবনের কোনরূপ 
বিরূপ সমালোচনা করেনি; বরং সমালোচনা এ বিষয়ের কারণে করা হয়েছে যে, তারা 


নিজেদের উদ্ভাবিত এই সন্ন্যাসবাদ যথাযথ পালন করেনি। এটাও ع‎ 1১ | শব্দটিকে 


আভিধানিক অর্থে নিলেই সম্ভবপর । পারিভাষিক অর্থে হলে কোরআন স্বয়ং এর বিরাগ 
সমালোচনা করত। কেননা, পারিভাষিক বিদ'আতও একটি পথন্রম্টতা । 


হযরত আবদুল্লাহ ইবনে মসউদ রো)-এর পূর্বোস্ত হাদীসেও সন্যাসবাদ অবলম্বন- 
_ কারী দলকে মুক্তি প্রাপ্ত দল গণ্য করা হয়েছে। তারা যদি পারিভাষিক বিদ'আতের অপরাধে 
অপরাধী হত, তবে মুক্তিপ্রাপ্তদের মধ্যে নয়--পথন্স্টদের মধ্যে গণ্য হত। 


৩২৮ তফসীরে মাআরেফুল-কোরআন ١ অস্টম খণ্ড 


সন্ন্যাসবাদ সর্বাবস্থায়ই কি নিন্দনীয় ও অবৈধ $ বিশুদ্ধ কথা এই যে, ৪৯১ ১৯) 


শব্দের সাধারণ অর্থ হচ্ছে ভোগ-বিলাস বিসর্জন ও অবৈধ কাজ-কর্ম বর্জন। এর কয়েকটি 
স্তর আছে। এক. কোন অনুমোদিত ও হালাল বস্তুকে বিশ্বাসগতভাবে অথবা কার্ধত 


হারাম সাব্যস্ত করা। এই অর্থে সম্ন্যাসবাদ নিশ্চিত হারাম। কারণ, এটা ধর্মের পরিবর্তন 
5 + ৩ একটি 7 ي2٣‎ A ا ا‎ 


با آیها الذ یں امغر لا تر موا یبا ن ও বিকৃতি । কোরআন পাকের‏ 


ہے سے سے 


Î Le আয়াত এবং এ ধরনের অন্যান্য আয়াতে এ বিষয়েই নিষেধাজ্ঞা‏ حل الله 
م و A J u‏ 
ও অবৈধতা বিধৃত হয়েছে। এই আয়াতে eys শব্দটিই ব্যক্ত করছে যে, এই‏ 
নিষেধাজ্ঞার কারণ হচ্ছে আল্লাহ্র হালালরুত বস্তকে বিশ্বাসগতভাবে অথবা কার্যত হারাম‏ 
সাব্যস্ত করা, যা আল্লাহ্র বিধানাবলী পরিবর্তন ও বিরুত করার নামান্তর ।‏ 


দুই. অনুমোদিত কাজকর্মকে বিশ্বাসগতভাবে অথবা কার্যত হারাম সাব্যস্ত করে 
না, কিন্তু কোন পাথিব কিংবা ধারায় প্রয়োজনের খাতিরে অনুমোদিত কাজ বজন করে। 
পাথিব প্রয়োজন যেমন কোন রোগব্যাধির আশংকা করে কোন অনুমোদিত বস্ত ভক্ষণে 
বিরত থাকা এবং ধর্মীয় প্রয়োজন--যেমন, পরিণামে কোন গোনাহে লিপ্ত হয়ে যাওয়ার 
আশংকায় কোন বৈধ কাজ বর্জন করা। উদাহরণত মিথ্যা, পরনিন্দা ইত্যাদি গোনাহ্‌ 
থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে কেউ মানুষের সাথে মেলামেশাই বর্জন করে; কিংবা কোন 
কুস্বভাবের প্রতিকারার্থে কিছুদিন পর্যন্ত কোন কোন বৈধ কাজ বর্জন করে তা ততদিন 
অব্যাহত রাখা, যতদিন কুস্বভাব সম্পূর্ণ দুর না হয়ে যায়। সূফী বৃযূর্গগণ মুরীদকে কম 
আহার, কম নিদ্রা ও কম মেলামেশার জোর আদেশ দেন। কারণ, এটা প্ররুত্তি বশীভূত 
হয়ে গেলে এবং অবৈধতায় লিপ্ত হওয়ার আশংকা দূর হয়ে গেলে এই সাধনা ত্যাগ 
করা হয়। এটা প্রকৃতপক্ষে সন্যাসবাদ নয়; বরং তাকওয়া যা ধর্মপরায়ণদের কাম্য 
এবং সাহাবী, তাবেয়ী ও ইমামগণ থেকে প্রমাণিত। 


তিন. কোন অবৈধ বিষয়কে যেভাবে ব্যবহার করা সুন্নত দ্বারা প্রমাণিত আছে 
সেরূপ ব্যবহার বর্জন করা এবং একেই সওয়াব ও উত্তম মনে করা। এটা এক প্রকার 
বাড়াবাড়ি, যা রসূলুল্লাহ সো)-র অনেক হাদীসে নিষিদ্ধ। এক হাদীসে আছে | 
الاسلا م‎ 5১ ৬৮ ৮১) ১ অর্থাৎ ইসলামে সন্ন্যাসবাদ নেই । এতে এই তৃতীয় স্তরের 
1325 বোঝানো হয়েছে । বনী ইসরাঈলের মধ্যে প্রথমে যে সন্যাসবাদের গোড়াপত্তন 
হয়, তা ধর্মের হিফাযতের প্রয়োজনে হলে দ্বিতীয় স্তরের অর্থাৎ তাকওয়ার মধ্যে দাখিল । 
কিন্তু কিতাবধারীদের মধ্যে ধর্মের ব্যাপারে যথেম্ট বাড়াবাড়ি ছিল। এই বাড়াবাড়ির 
ফলে তারা প্রথম স্তর অর্থাৎ হালালকে হারাম করা পর্যন্ত পৌছে থাকলে তারা হারাম 
কাজ করেছে । আর তৃতীয় স্তর পর্যন্ত পৌঁছে থাকলেও এক নিন্দনীয় কাজের অপরাধী 
হয়েছে ৷ 


সূরা ৪ ৩২৯ 


পর্টে পাত‏ مس شم 
+ 4 


4 نج ای | من لو الو اسلو رون ژ نکم کفلهی مین 


9-_এই আয়াতে হযরত ঈসা (আ)-র প্রতি বিশ্বাসী কিতাবধারী মু'মিনগণকে‏ حمل 


۱ 


کت 


সম্বোধন করা হয়েছে। پا ا بھا الذ ین ا سن‎ বলে কেবল মুসলমানগণকে সম্বোধন 


করাই কোরআন পাকের সাধারণ রীতি। ইহুদী ও খৃস্টানদের বেলায় ‘আহলে-কিতাব’ 
শব্দ ব্যবহার করা হয়। কেননা, রসূলুল্লাহ সো)-র প্রতি বিশ্বাস স্থাপন না Al 
শুধু মুসা আট) ও ঈসা (আ)-র প্রতি তাদের বিশ্বাস যথেম্ট ও ধর্তব্য নয়। কাজেই 


و رہ AS‏ 


তারা 15 1 ১ ১) কথিত হওয়ার যোগ্য নয় । কিন্তু আলোচ্য আয়াতে এই সাধারণ 
pl | 


AS A 


রীতির বিপরীতে খৃস্টানদের জন্য 13 1 ৬৪ لذ‎ শব্দ ব্যবহার করা হয়েছে। 


সম্ভবত এর রহস্য এই যে, পরবতী বাক্যে তাদেরকে রসূলুলাহ্‌ (সা)-র প্রতি বিশ্বাস 
স্থাপন করার আদেশ দেওয়া হয়েছে। কারণ, এটাই হযরত ঈসা আ)-র প্রতি বিশুদ্ধ 
বিশ্বাসের দাবী। তারা যদি তা করে, তবে তারা উপরোক্ত সন্বোপ্রনের যোগ্য হয়ে যাবে। 


অতঃপর রসূলুল্লাহ (সা)-র প্রতি বিশ্বাস স্থাপন করলে তাদেরকে দ্বিগুণ পুরস্কার ও 
সওয়াব দানের ওয়াদা করা হয়েছে। এক সওয়াব হযরত মূসা আট অথবা ঈসা" আ)-র 
প্রতি বিশ্বাস স্থাপনের ও তাঁদের শরীয়ত পালন করার এবং দ্বিতীয় সওয়াব শেষ নবী 
(সা)-র প্রতি ঈমান ও তাঁর শরীয়ত পালন করার । এতে ইঙ্গিত আছে যে, ইছদী ও 
খৃস্টানরা রসূলুল্লাহ্‌ (সা)-র প্রতি বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত কাফির ছিল এবং কাফির- 
দের কোন ইবাদত গ্রহণীয় নয়। কাজেই বোঝা যাচ্ছিল যে, বিগত শরীয়তামুযায়ী তাদের 
সব কাজকর্ম নিষ্ফল হয়েছে। কিন্তু আলোচ্য আয়াত ব্যক্ত করেছে যে, কাফির মুসলমান 
হয়ে গেলে তার কাফির অবস্থায় কৃত সব সৎ কর্ম বহাল করে দেওয়া হয়! ফলে সে দুই 
সওয়াবের অধিকারী হয়। 


Sa তা AT টিলা‏ و س 


অতিরিক্ত । আয়াতের উদ্দেশ্য এই যে,‏ لا وی للا یعلم ‏ هل الکنا ب 


উল্লিখিত বিধানাবলী এজন্য বর্ণনা করা হলো, যাতে কিতাবধারীরা জেনে নেয় যে, তারা 
রসূলুল্লাহ সো)-র প্রতি বিশ্বাস স্থাপন না করে কেবল ঈসা তআ)-র প্রতি বিশ্বাস স্থাপন 
করেই আল্লাহ্‌ তা'আলার রুপা লাভের যোগ্য নয়। যদি তারা নিজেদের বর্তমান অবস্থা 
পরিবর্তন করে এবং রসুলুল্লাহ্‌ সো)-র প্রতিও বিশ্বাস স্থাপন করে, তবেই তারা আল্লাহ্‌র 
কৃপা লাভে সমর্থ হবে । | 

9 =) IT 


5 2 | لمجا ں ل 

7 2 
মদীনায় অবতীর্ণ 8 ২২ আয়াত, ৩ রুকু‏ 
الال ৯১৯৩৯‏ 
قد سوه ال ৩১১৩ 7 তে‏ ز دج 26( এ‏ 
کته مورک : اق اه من ام )2 5৩5‏ 
مر ৩১১5৪ Pb oS‏ 485 418 اداد 
SE SSIES‏ وروا ورن ۱ نو عقورم و ای 

BIBLE! ৬৬০১ 2 ফিক 

7 IGS په وا21‎ OEE SCE YS 


يټ هه 


৩০১০ و ا ا کو‎ 
৩,৬৪৫ [00:99:12 9545 ১৮৪5 2০ 3,০০০ 


ره شس 


88820554872 
(0৮475 ও ৩ 52১৩৩‏ & 028 ا 2155 
ات لت و 1 وین 


e‏ ر۶ وی 


FEAT Es‏ ا 











পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু 
(১) যে নারী তার স্বামীর বিষয়ে আপনার সাথে বাদানুবাদ করছে এবং আল্লাহর 


সরা মুজাদালা ۰ | ৩৩১ 


কাছে অভিযোগ করছে, আল্লাহ তার কথা শুনেছেন। আল্লাহ্‌ আপনাদের উভয়ের কথা- 
বার্তা শুনেন। নিশ্চয় আল্লাহ্‌ সবকিছু শুনেন, সবকিছু দেখেন। (২) তোমাদের মধ্যে 
যারা তাদের স্ত্রীগণকে মাতা বলে ফেলে, তাদের জ্রীগণ তাদের মাতা নয় । তাদের মাতা 
কেবল তারাই, যারা তাদেরকে জন্মদান করেছে। তারা তো অসমীচীন ও ভিত্তিহীন কথাই 
বলে । নিশ্চয় আল্লাহ্‌ মার্জনাকারী, ক্ষমাশীল । (৩) যারা তাদের স্ত্রীগণকে মাতা বলে 
ফেলে, অতঃপর নিজেদের উক্তি প্রত্যাহার করে, তাদের কাহ্ফারা এই £৪ একে অপরকে 
স্পর্শ করার পর্বে একটি দাসকে মুক্তি দেবে। এটা তোমাদের জন্য উপদেশ হবে। আল্লাহ্‌ 
খবর রাখেন তোমরা যা কর। (8) যার এ সামর্থ্য নেই, সে একে অপরকে স্পর্শ করার 
পূর্বে একাদিক্রমে দুই মাস রোঘা রাখবে । যে এতেও অক্ষম, সে ষাটজন মিসকীনকে 
আহার করাবে। এটা এজন্য, যাতে তোমরা আল্লাহ্‌ ও তাঁর রসুলের প্রতি বিশ্বাস স্থাপন 
কর। এগুলো আল্লাহর নির্ধারিত শাস্তি। আর কাফিরদের জন্য রয়েছে মন্ত্রণাদায়ক 
শাস্তি। (৫) যারা আল্লাহ্‌ ও তীর রসূলের বিরুদ্ধাচরণ করে, তারা অপদস্থ হয়েছে, যেমন 
অপদস্থ হয়েছে তাদের পূর্ববর্তীরা। আমি সুস্পষ্ট আয়াতসমূহ নাযিল AE | আর 
কাফিরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি । (৬) সেদিন স্মরণীয়, যেদিন আল্লাহ্‌ 
তাদের সকলকে পুনরুথিত করবেন, অতঃপর তাদেরকে জানিয়ে দেবেন, যা তারা করত। 
আল্লাহ্‌ তার হিসাব রেখেছেন, আর তারা তা ভুলে গেছে। আল্লাহ্‌র সামনে উপস্থিত আছে 
সব বস্তু । 





অবতরণের হেতু 8 একটি বিশেষ ঘটনা এই সূরার প্রাথমিক কয়েকটি আয়াত 
অবতরণের হেতু । হযরত আউস ইবনে সামেত (রা) একবার তার স্ত্রী খাওলাকে বলে 
দিলেন 8 (5৮ 17855 5৩ ৮০ অর্থাৎ তুমি আমার পক্ষে আমার মাতার পৃষ্ঠদেশের 
ন্যায়; মানে হারাম। ইসলাম-পূর্বকালে এই বাক্যটি চিরতরে হারাম করার জন্য স্ত্রীকে 
বলা হত, যা চূড়ান্ত তালাক অপেক্ষাও কঠোরতর। এই ঘটনার পর হযরত খাওলা রো) 
শরীয়তসম্মত বিধান জানার জন্য রূসূলুল্লাহ্‌ সো)-র কাছে উপস্থিত হলেন। তখন 5 
এই বিষয় সম্পর্কে রসূলুল্লাহ (সা)-র প্রতি কোন ওহী অবতীর্ণ হয়নি। তাই তিনি পূর্ব থেকে 
প্রচলিত রীতি অনুযায়ী খাওলাকে বলে দিলেন ৪ ৯৮০ ৮:০০ 1৯৮ ০5 পা ৮1) ما‎ 
অর্থাৎ আমার মতে তুমি তোমার স্বামীর জন্য হারাম হয়ে গেছ। খাওলা একথা শুনে 
বিলাপ শুরু করে দিলেন এবং বললেন ঃ আমি আমার যৌবন তার কাছে নিঃশেষ করেছি। 
এখন বার্ধক্যে সে আমার 'সাথে এই ব্যবহার করল। আমি কোথায় যাব। আমার ও 
আমার বাচ্চাদের ভরণ-পোষণ কিরূপে হবে। এক রেওয়ায়েতে খাওলার এ উক্তিও বণিত 
আছেঃ ساز کر طلاتا‎ অর্থাৎ আমার স্বামী তো তালাক উচ্চারণ করেনি । এমতা- 
বস্থায় তালাক কিরূপে হয়ে গেল? অন্য এক রেওয়ায়েতে আছে, খাওলা আল্লাহ্‌ 5 
কাছে ফরিয়াদ করলেন 2 ৮9) آئی اشکرا‎ ৫41 অর্থাৎ আল্লাহ্‌! আমি তোমার 
কাছে অভিযোগ করছি। এক রেওয়ায়েতে আছে রসূলুল্লাহ (সা) খাওলাক্ষে একথা বললেন £ 


৩৩২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥। অম্টম খণ্ড 


অর্থাৎ তোমার মাস“আল। সম্পর্কে আমার‏ سا | سرن فی شا نکی 5০৪8৭‏ الا ن 
প্রতি এখন পর্যন্ত কোন বিধান অবতীর্ণ হয়নি (এসব রেওয়ায়েতে কোন বৈপরীত্য নেই।‏ 
সবগুলোই সঠিক হতে পারে )। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াতসমূহ অবতীর্ণ হয়েছে।‏ 
দেররে-মনগুর, ইবনে কাসীর) ফিকহর পরিভাষায় এই বিশেষ মাস'আলাটিকে ‘জিহার'‏ __ 
বলা হয়। এই সূরার প্রাথমিক আয়াতসমূহে জিহারের শরীয়তসম্মত বিধান বর্ণনা করা‏ 
হয়েছে। এতে আল্লাহ্‌ তাআলা হযরত খাওলা (রো)-র ফরিয়াদ শুনে তার জন্য তার সমস্যা‏ 
সহজ করে দিয়েছেন। তার খাতিরে আল্লাহ্‌ তা“আলা কোরআন পাকে এসব আয়াত নাযিল‏ 
করেছেন। তাই সাহাবায়ে কিরাম এই মহিলার প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করতেন।‏ 
একদিন খলীফা হযরত ওমর ফারুক (রা) একদল লোকের সাথে গমনরত ছিলেন ।‏ 
পথিমধ্যে এই মহিলা সামনে এসে দণ্ডায়মান হলে তিনি দাঁড়িয়ে তার কথাবার্তা শুনলেন ।‏ 
কেউ কেউ বলল 8 আপনি এই বৃদ্ধার খাতিরে এতবড় দলকে পথে আটকিয়ে রাখলেন ।‏ 
খলীফা বললেনঃ জান ইনি কে? এ সেই মহিলা, যার কথা আল্লাহ্‌ তা“আলা সপ্ত আকা-‏ 
শের উপরে শুনেছেন। অতএব আমি কি তাঁর কথা এড়িয়ে যেতে পারি? আল্লাহ্‌র কসম,‏ 
তিনি যদি স্বেচ্ছায় প্রস্থান না করতেন, তবে আমি রাত্রি পর্যন্ত তাঁর সাথে এখানেই দাঁড়িয়ে‏ 

থাকতাম।---€(ইবনে কাসীর) | 


তফসীরের সার-সংক্ষেপ 
ষে নারী তার স্বামী সম্পর্কে আপনার সাথে বাদানুবাদ করছিল € এবং বলছিল £ 
سا ن کر طلا تا‎ অর্থাৎ সে তো তালাক উচ্চারণ করেনি । অতএব আমি কিরূপে 
হারাম হয়ে গেলাম?) এবং (নিজের দুঃখ ও কম্টের জন্য) আল্লাহ্‌র কাছে ফরিয়াদ কর- 
ছিল (এবং বলছিল £ ৮) 1 15581 ০5 118৩1 ) আল্লাহ তার কথা শুনেছেন । 
আল্লাহ আপনাদের উভয়ের কথাবার্তা শুনছিলেন। নিশ্চয় আল্লাহ সবকিছু শুনেন, সবকিছু 


দেখেন। (অতএব তার কথা শুনবেন নাকেন? আল্লাহ্‌ শুনেছেন কথার উদ্দেশ্য এই 
নারীর দুঃখ-কষ্ট দূর করা এবং তার অক্ষমতা মেনে নেওয়া আল্লাহ্‌র জন্য শ্রবণ সপ্রমাণ 


করা নয়)। তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীগণের সাথে জিহার করে (এবং ات‎ 
ج على کظهر امی‎ দেয়) সেই স্ত্রীগণ তাদের মাতা নয়। তাদের মাতা কেবল তারাই, 


যারা তাদেরকে জন্মদান করেছে । (তাই এই কথা বলার কারণে এই মহিলারা তাদের 
মাতা হয়ে যায়নি যে, চিরতরে হারাম হয়ে যাবে। চিরতরে হারাম হওয়ার অন্য কোন 
দর্ীলভিত্তিক কারণও নেই। অতএব তারা চিরতরে হারাম হবে না)। তারা (অর্থাৎ 
খারা ভ্রীগণকে মাতা বলে দেয়) নিঃসন্দেহে অসঙ্গত ও মিথ্যা কথাই বলে। (তাই পাপ 
অবশ্যই হবে। এই পাপের ক্ষতিপূরণ করে দিলে তা মাফও হয়ে যাবে। কেননা) আল্লাহ্‌ 
পাপ মোচনকারী, ক্ষমাশীল। (অতঃপর এই ক্ষতিপূরণের কতক উপায় বর্ণনা করা হচ্ছে 8) 
যারা তাদের ভ্রীগণের সাথে জিহার করে, অতঃপর নিজেদের Sf প্রত্যাহার করে ( অর্থাৎ 
স্ত্রী হারাম হোক এটা চায় না) তাদের কাফ্ফারা এইঃ (স্বামী-স্ত্রী পরস্পরে ) একে অপরকে 


সুরা মুজাদালা ৩৩৩ 


স্পর্শ করার পূর্বে একটি দাসকে মুক্ত করতে হবে। এটা (অর্থাৎ কাফফারার বিধান) তোমা- 
দের জন্য উপদেশ হবে; (ফাফ্ফারা দ্বারা গোনাহ্‌ মার্জনা ছাড়া এই উপকারও হবে যে, 
ভবিষ্যতের জন্য তোমরা সতর্ক হবে। আল্লাহ্‌ তোমাদের সব ক্রিয়াকর্মের খবর রাখেন। 
(অর্থাৎ কাফফারা সম্পর্কিত আদেশ তোমরা পুরোপুরি পালন কর কিনা, তা তিনি জানেন। 


9 هم‎ B ر‎ 
সুতরাং কাফ্ফারার রহস্য দুটি। এক. পাপ মার্জনা, যার প্রতি تعفوغفرر‎ এ 


রি سر وم‎ AS 


ইঙ্গিত আছে, দুই. সতর্ককরণ,যা ৩ 5% }১ বাক্যে বিধৃত হয়েছে। তিন প্রকার 


কাফ্ফারার মধ্যেই এই দ্বিতীয় রহস্য নিহিত আছে। কিন্ত দাস মুক্ত করাকে প্রথমে উল্লেখ 
করার কারণে একে এর সাথে বলে দেওয়া হয়েছে )। যার এ সামর্থ্য নেই (অর্থাৎ দাস মুক্ত 
করতে সক্ষম নয়) সে এক্াদিক্রমে দুই মাস রোঘা রাখবে (স্বামী-স্ত্রী উভয়ে ) পরস্পরে 
মেলামেশা করার পূর্বে। অতঃপর যে এতেও অক্ষম সে ষাটজন মিসকীনকে আহার করাবে। 
(অতঃপর এই বিধান ঘে অবশ্যই বিশ্বাস করতে হবে, তা বর্ণনা করা হচ্ছে । কারণ, এই 
বিধানের উদ্দেশ্য হচ্ছে মূর্খতা যুগের প্রাচীন প্রথাকে উচ্ছেদ করা। তাই ইরশাদ হচ্ছে 8) 
এটা এজন্য ( বণিত হয়েছে), যাতে (এই বিধান সম্পকিত উপযোগিতাসমূহ অর্জন করা 
ছাড়াও) তোমরা আল্লাহ্‌ ও তার 5 প্রতি বিশ্বাস স্থাপন কর (অর্থাৎ এই বিধানের 
ব্যাপারে তাদেরকে সত্যবাদী মনে কর। অতঃপর আরও তাকীদ করার জন্য ইরশাদ 
হচ্ছেঃ) এগুলো আল্লাহ্‌র (নির্ধারিত) সীমা (অর্থাৎ আল্লাহ্র বিধি)। কাফিরদের 
জন্য (যারা এসব বিধান মানে না) যন্ত্রণাদায়ক শাপ্তি রয়েছে। (যারা আদেশ পালনে SD 
করে, তাদের জন্যও সাধারণ শাস্তি হতে পারে। শুধু এই বিধানেরই বিশেষত্ব নেই; বরং ) 
যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচরণ করে যে কোন বিধানে করুক, যেমন মন্ধার কাফির 
সম্প্রদায় ) তারা দুনিয়াতেও ) লাঞ্ছিত হবে, যেমন তাদের পূর্ববতীরা লাঞ্ছিত হয়েছে। 
(সেমতে একাধিক যুদ্ধে এটা হয়েছে। শাস্তি কেন হবে নাঃ কারণ) আমি সুস্পম্ট বিধানা- 
বলী অবতীর্ণ করেছি। (অতএব এগুলো না মানা অবশ্যই শাস্তির কারণ। এ শাস্তি দুনি- 
মাতে হবে) আর কাফিরদের জন্য €পরকালেও ) অপমানজনক শাস্তি আছে (এই শাস্তি 
সেদিন হবে) যেদিন আল্লাহ্‌ তাদের সকলকে পুনরুথিত করবেন। অতঃপর তাদেরকে 
জানিয়ে দেবেন যা তারা করত । আল্লাহ তার হিসাব রেখেছেন আর তারা তা ভুলে গেছে 
(প্রকৃতই কিংবা নিশ্চিন্ত হয়ে যাওয়ার দিক দিয়ে) আল্লাহ্‌ সব বস্ত সম্পর্কে অবগত । 
(তাদের ক্রিয়াকর্ম হোক কিংবা অন্য কিছু )। 


আন্ষঙ্িক জ্ঞাতব্য বিষয় 
3 


by ۱ 
ند سمع الله‎ পূর্বেই বণিত হয়েছে যে, এসব আয়াতে উল্লিখিত নারী হলেন 


হযরত আউস ইবনে সামেত (রা)-র স্ত্রী খাওলা বিনতে সা’লাবা। তাঁর স্বামী তাঁর সাথে 
জিহার করেছিলেন। তিনি এই অভিযোগ নিয়ে রসূল করীম সো)-এর কাছে উপস্থিত হয়ে- 
ছিলেন। 


৩৩৪ | তফসীরে মা‘আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


আল্লাহ্‌ তা'আলা তাঁকে সম্মান দান করে জওয়াবে এসব আয়াত নাযিল করলেন। 
আল্লাহ্‌ তা'আলা এসব আয়াতে কেবল জিহারের শরীয়তসম্মত বিধান বর্ণনা এবং তার 
কষ্ট দূর করার ব্যবস্থাই করেন নি; বরং তাঁর মনোরঞ্জনের জন্য শুরুতেই বলে দিলেন 8 
যে নারী তার স্বামীর ব্যাপারে আপনার সাথে বাদানুবাদ করছিল, আমি তার কথা শুনেছি। 
একবার জওয়াব দেওয়া সত্ত্বেও মহিলা বারবার নিজের কস্ট বর্ণনা করে রসূলুল্লাহ (সা)-র 


দুষ্টি আকর্ষণ করেছিল। আয়াতে একেই مچجا د له‎ বলা হয়েছে। কতক রেওয়া- 


যেতে আরও আছে যে, রসূলুল্লাহ (সা) জওয়াবে খাওলাকে বললেন £ তোমার ব্যাপারে 
আমার প্রতি আল্লাহ্‌ তা'আলার কোন বিধান নাঘিল হয়নি। তখন দুঃখিনীর মুখে একথা 
উচ্চারিত হল ঃ$ আপনার প্রতি তো প্রত্যেক ব্যাপারে বিধান নাযিল হয়। আমার ব্যাপারে 
কি হল যে, ওহীও বন্ধ হয়ে গেল ।---( কুরতুবী ) এরপর খাওলা আল্লাহ্‌র কাছে ফরিয়াদ 
করতে লাগলেন। এর প্রেক্ষাপটে এই আয়াত নাযিল হয়। 


হযরত আয়েশা সিদ্দীকা (রা) বলেন £ সেই সত্তা পবিত্র, যিনি সব আওয়াজ ও 
প্রত্যেকের আওয়াজ শুনলেন; খাওলা বিনতে সা*লাবা যখন রসূলুল্লাহ (সা)-র কাছে তার 
স্বামীর ব্যাপারে অভিযোগ করছিল, তখন আমি সেখানে উপস্থিত ছিলাম । কিন্তু এত নিকটে 
থাকা সত্ত্বেও আমি তার কোন রি কথা শুনতে পারিনি । অথচ আল্লাহ্‌ তা'আলা সব 


পা পা ডি তা 


শুনেছেন এবং বলেছেনঃ سمع ال‎ ১১----( বুখারী, ইবনে কাসীর ) 


পিঠ ۾ و ر ۾ ےم لے‎ পে 


এ ৯ ৩৪২ ০০ Ms sy, শব্দটি ) ১৪৮ রি‏ منکم من نسا هم 


স্ত্রীকে নিজের উপর হারাম করে নেওয়ার বিনে একটি পদ্ধতিকে ) ৮৪5 বলা‏ کٹ 
হয়। এটা ইসলাম-পূর্বকালে প্রচলিত ছিল। পদ্ধতিটি এই £ স্বামী স্ত্রীকে বলে দেবে-_‏ 
অর্থাৎ তুমি আমার উপর আমার মাতার পৃষ্ঠদেশের মত‏ انت على کظهر !| می 
হারাম। এখানে পেটই আসল উদ্দেশ্য, কিন্ত রাপকভঙ্গিতে পৃষ্ঠদেশের উল্লেখ করা হয়েছে।‏ 
(কুরতুবী)‏ 
জিহারের সংজ্ঞা ও বিধান £ শরীয়তের পরিভাষায় জিহারের সংজ্ঞা এই ¢ আপন‏ 
স্ত্রীকে চিরতরে হারাম মাতা, ভগিনী, কন্যা প্রমুখের এমন অঙ্গের সাথে তুলনা করা যা‏ 
দেখা তার জন্য নাজায়েয । মাতার পৃষ্ঠদেশও এক দৃঙ্টান্ত। মূর্খতা যুগে এই বাক্যটি‏ 
চিরতরে হারাম বোঝানোর জন্য ব্যবহার করা হত এবং তালাক শব্দ অপেক্ষাও গুরুতর‏ 
মনে করা হত। কারণ তালাকের পর প্রত্যাহার অথবা পুনবিবাহের মাধ্যমে আবার স্ত্রী‏ 
হতে পারে, কিন্ত জিহার করলে মূর্খতা যুগের প্রথা অনুযায়ী তাদের স্বামী-স্ত্রী হওয়ার কোন‏ 
উপায়ই ছিল না।‏ 


আলোচ্য আয়াতের মাধ্যমে ইসলামী শরীয়ত এই প্রথার দ্বিবিধ সংস্কার সাধন 
করেছে, প্রথমত স্বয়ং জিহারের প্রথাকেই অবৈধ ও গোনাহ সাব্যস্ত করেছে এবং বলেছে 
যে, স্বামী-স্রীর বিচ্ছেদ কাম্য হলে তার বৈধ পন্থা হচ্ছে তালাক। সেটা অবলম্বন করা 


সূরা মুজাদালা ১ | ৩৩৫ 


দরকার। জিহারকে এ কাজের জন্য ব্যবহার করা উচিত নয়। কেননা, স্ত্রীকে মাতা বলে 
দেওয়া একটা অসার ও মিথ্যা বাক্য। কোরআন পাকে বলা হয়েছে ঃ 


0 و ہے পারেন A ASS‏ و وم ee‏ یا পাতা পান‏ حر م 


সত ১0131 ما هن ! مها نهم ان | مها نهم‎ অর্থাৎ তাদের এই 
অসার উক্তির কারণে স্ত্রী মাতা হয়ে যায় না। মাতা তো সে-ই, যার পেট থেকে ভূমিষ্ঠ 


CAS ALTA س ع‎ Lend 2 AIA, Ila IG তা 
হয়েছে : 43 55: وا نهم لهشو لو ن منکر | س الغو ل و ز و را‎ অর্থাৎ 
তাদের এই উক্তি মিথ্যা এবং পাপও। কারণ, বাস্তব ঘটনার বিপরীতে স্রীকে মাতা বলছে। 


দ্বিতীয় সংস্কার এই করেছে যে, যদি কোন মুর্খ অর্বাচীন ব্যক্তি এরাপ করেই বসে, 
তবে এই বাক্যের কারণে ইসলামী শরীয়তে স্ত্রী চিরতরে হারাম হবে না। কিন্ত এই বাক্য 
বলার পর স্ত্রীকে পূর্ব ভোগ করার অধিকারও তাকে দেওয়া হবে না। বরং তাকে জরি- 
মানাস্বরূপ কাফফারা আদায় করতে হবে। সে যদি এই উক্তি প্রত্যাহার করতে চায় 
এবং পূর্বের ন্যায় স্ত্রীকে ব্যবহার করতে চায়, তবে কাফ্ফারা আদায় করে পাপের প্রায়- 
শ্চিত্ত করবে। কাফ্ফারা আদায় না করলে স্ত্রী হালাল হবে না। 


AGF er পা رم دنه و ره بر‎ CUA AS ১: ت‎ 


৮৩৩০ ০১১১৫) 1৪ ০২ ৩৫ ও 5৯ 5৯ ৯০2 আয়াতের 


AS س‎ লা ر‎ 


অর্থ তাই। এখানে 513 ৩ শব্দটি 1576 ০ শব্দের অর্থে ব্যহৃত হয়েছে। অর্থাৎ 


سم ر کہ م ص 


তারা আপন উক্তি প্রত্যাহার করে। হযরত ইবনে আব্বাস রা) ১2 ১০০ শব্দের 
অর্থ করেন ১5০ ১%৯--অর্থাৎ একথা বলার পর তারা অনুতপ্ত হয়.এবং স্ত্রীর সাথে 
মেলামেশা করতে চায় ।---(মাযহারী ) 


এই আয়াত থেকে আরও জানা গেল যে, স্ত্রীর সাথে মেলামেশা হালাল হওয়ার উদ্দে- 
শ্যেই কাফ্ফারা ওয়াজিব হয়েছে । খোদ জিহার কাফ্ফারার কারণ ۲ জিহার 


করা এমন গোনাহ, যার কাফ্ফারা তওবা ও ক্ষমা প্রার্থনা করা। আয়াতের শেষে 
م و م و‎ %&) 


বলে এদিকে ইঙ্গিত করা হয়েছে। তাই কোন ব্যক্তি যদি‏ انا لله لعغو غغو ر 


জিহার করার পর স্ত্রীর সাথে মেলামেশা করতে না চায়, তবে কোন কাফ্ফারা দিতে হবে 
না। তবে স্ত্রীর অধিকার ক্ষুত্র করা না-জায়েষ। স্ত্রী দাবী করলে কাফ্ফারা আদায় করে 
মেলামেশা করা অথবা তালাক দিয়ে মুক্ত করা ওয়াজিব। স্বামী স্বেচ্ছায় এরূপ না করলে 
স্ত্রী আদালতে রুজু হুয়ে স্বামীকে এরূপ করতে বাধ্য করতে পারে। 


এত Aer 


85 ) 7 887ر‎ জিহারের কাফফারা এই যে, একজন দাস অথবা 


৩৩৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ৷ অষ্টম খণ্ড 


দাসীকে মুক্ত করবে। এরূপ করতে সক্ষম না হলে একাদিক্রমে দুই মাস রোযা রাখবে । 
রোগ-ব্যাধি কিংবা দুর্বলতাবশত অতগুলো রোখা রাখতেও সক্ষম না হলে ষাটজন মিস- 
কীনকে দুবেলা পেট ভরে আহার করাবে । আহার করানোর পরিবর্তে 7 মিসকীনকে 
, জন প্রতি একজনের ফিতরা পরিমাণ গম কিংবা তার মূল্য দিলেও চলবে। আমাদের 
প্রচলিত ওজনে একজনের ফিতরার পরিমাণ হচ্ছে পৌনে দুসের গম। 


জিহারের বিস্তারিত বিধান ও কাফ্ফারার মাসআলা ফিকহ্র কিতাবসমূহে দ্রম্টব্য। 


হাদীসে আছে, খাওলা বিনতে সা*লাবার ফরিয়াদের পরিপ্রেক্ষিতে যখন আলোচ্য 
আয়াতসমূহে জিহারের বিধান অবতীর্ণ হল তখন রসূলুল্লাহ, (সা) তার স্বামীকে ডাকলেন | 
দেখা গেল যে, সে একজন ক্ষীণ দৃম্টিসম্পন্ন রুদ্ধ লোক। তিনি তাকে আয়াত ও কাফ্ফারার 
বিধান শুনিয়ে বললেন £ একজন দাস অথবা দাসী মুক্ত করে দাও। সেবললঃ একজন 
দাস ক্রয় করে মুক্ত করার মত আথিক সঙ্গতি আমার নেই। তিনি বললেন $ তা হলে 
একাদিক্রমে দুই মাস রোযা রাখ। সে বলল ۶: সেই আল্লাহ্‌র কসম, যিনি আপনাকে 
সত্য নবী করেছেন---আমার অবস্থা এই যে, আমি দিনে দুতিন বার আহার না করলে 
দৃষ্টিশক্তি সম্পূর্ণ লোপ পায়। তিনি বললেন $ তা হলে ষাটজন মিসকীনকে আহার 
করাও। সেআরয করলঃ আপনি সাহায্য না করলে এরূপ করার সামর্থ্যও আমার নেই। 
অগত্যা রস্লুল্লাহ্‌ সো) তাকে কিছু গম দিলেন এবং অন্যরাও কিছু গম চাদা তুলে এনে 
দিল। এভাবে ষাটজন মিসকীনকে ফিতরার পরিমাণে গম দিয়ে কাফুফারা আদায় করা 
হলো।---(ইবনে কাসীর ) 

ہس ASF ASI‏ سے م و ॥‏ م ومر ., >> ہہ A‏ + 
ذ لک لتق منوا با للہ وو و تلک جو وہ سج 


۱ 6 ہ۔ و 


২১1 ১০---এই আয়াতে ঈমান বলে শরীয়ত ও বিধানাবলী পালন বোঝানো‏ الهم 


হয়েছে । বলা হয়েছে ঃ কাফ্ফারা ইত্যাদির বিধান আল্লাহ্‌র নির্ধারিত সীমা । এই 
সীমা ডিঙানো হারাম। এতে ইঙ্গিত আছে যে, ইসলাম বিবাহ, তালাক, জিহার ও অন্যান্য 
সব ব্যাপারে মূর্থতা যুগের প্রথা-পদ্ধতি বিলোপ করে সুষম ও বিশুদ্ধ পদ্ধতি শিক্ষা দিয়েছে । 
তোমরা এগুলোর উপর প্রতিষ্ঠিত থাক যারা এসব সীমা মানে না তথা কাফির, তাদের 
জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। 


Ar و مر‎ ৩ ص نے سے ال ی‎ AB “SI مس‎ A H 


৩২ ৩১1 ৩‏ حا د و ن الله وو سو له ও চি‏ کیت اد یی من تلم 
---পূৰ্ববর্তী আয়াতে আল্লাহ্র সীমা ও ইসলামের বিধানাবলী পালন করার‏ 


তাকীদ ছিল। এই আয়াতে বিরুদ্ধাচরণকারীদের প্রতি শাস্তিবাণী উচ্চারিত হয়েছে। 
এতে পাথিব লাগ্না এ উদ্দেশ্যে ব্যর্থতা এবং পরকালে কঠোর শাস্তি বণিত হয়েছে । 


مر یر سر و পা dy‏ 


৯ ৮০৯1-এতে হাঁশিয়ার করা হয়েছে ঘে, মানুষ দুনিয়াতে‏ الله و نسوک 


সূরা মুজাদালা ৩৩৭ 


পাপাচার করে যায় এবং তা তার স্মরণও থাকে না। স্মরণ না থাকার কারণ হচ্ছে একে 
মোটেই গুরুত্ব না দেওয়া। কিন্তু তার সব পাপাচার আল্লাহ্‌র কাছে লিখিত আছে। سس‎ 
তা'আলার সব স্মরণ আছে। এজন্য আযাব হবে। 

114 (255 dl) রা তরি পা 


اک ৮2 08465 9৯115020210‏ 
28 33 رایعم وکا خسو ر مساوم و آذ من ذلك 
و2 1 م این ما ناء تم نموا AEC‏ 1 ماقم 

১৯৩৪ রর ۲ 4‏ 
یک ا ٦‏ یم না দা টসে‏ 72 
4 ونم( و من‌الشبطن ليحر تالزن اما 
092 
جح ۳ جآ ৯ ET‏ 











4 রে রত ৬ পরে ৬ 2 ھکر‎ 
বধ موا بن کے تجو‎ ci JDL By sl Cdl 


12 از‎ 1১৬৯০ ৮ م واظهر فان‎ 8 ১১১+4৬০০০ 








৩৩৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 











o> 


4 ۹ ر2‎ (5৫ 9 পারত کے‎ ers (3 ر‎ 


৬.৮ 2৫ 


29115555650 7 রশ 7852) |! 3 E 
EN A 

72 و و < 99 এ‏ 

49455 ,2215 <> یا وت 


(৭) আপনি কি ভেবে দেখেন নি TI, নভোমণ্ডল ও ভূমণগুলে যা কিছু আছে, আল্লাহ 
তাজানেন। তিন ব্যক্তির এমন কোন পরামর্শ হয় না যাতে তিনি চতুর্থ না থাকেন এবং 
সীচজনেরও হয় না, যাতে তিনি ষষ্ঠ না থাকেন। তারা এতদপেক্ষা কম হোক বা বেশী হোক, 
তারা যেখানেই থাকুক না কেন তিনি তাদের সাথে আছেন, তারা যা করে তিনি কিয়ামতের 
দিন তা তাদেরকে জানিয়ে দেবেন। নিশ্চয় আল্লাহ্‌ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। (৮) আপনি 
কি ভেবে দেখেন নি, যাদেরকে কানাঘুষা করতে নিষেধ করা হয়েছিল অতঃপর তারা নিষিদ্ধ 
কাজেরই পুনরার্ভি করে এবং পাপাচার, সীমালংঘন এবং রঙ্গুলের অবাধ্যতার বিষয়েই 
কানাঘৃষা করে। তারা ঘখন আপনার কাছে আসে, তখন আপনাকে এমন ভাষায় সালাম 
করে, যদ্দ্বারা আল্লাহ আপনাকে সালাম করেন নি। তারা মনে মনে বলেঃ আমরা যা 
বলি, তজ্জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন £ 55151578 তাদের জন্য যথেষ্ট । 
তারা তাতে প্রবেশ করবে। কত নিক্বচ্ট সেই জায়গা! (৯) হে মুমিনগণ ! তোমরা যখন 
কানাকানি কর, তখন পাপাচার, সীমালংঘন ও রসূলের অবাধ্যতার বিষয়ে কানাকানি করো 
না এবং অনুগ্রহ ও আল্লাহ্‌ভীতির ব্যাপারে কানাকানি করো। আল্লাহকে ভয় কর, যার কাছে 
তোমরা একত্রিত হবে। (১০) এই কানাথুষা তো শয়তানের কাজ; মুমিনদেরকে দুঃখ 
দেওয়ার জন্য। তবে আল্লাহর অনুমতি ব্যতীত নে তাদের কোন ক্ষতি করতে পারবে না। 

মুমিনদের উচিত আল্লাহ্‌র উপর ভরসা করা । (১১) হে মুর্শমনগণ ! যখন তোমাদেরকে বলা 
হয় 8 মজলিসে স্থান প্রশস্ত করে দাও, তখন তোমরা স্থান প্রশস্ত করে দিও। আল্লাহ 
তোমাদের জন্য স্থান প্রশস্ত করে দেবেন। ঘখন বলা হয় ৪. উঠে যাও তখন উঠে যেয়ো । 
তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা জ্ঞানপ্রাপ্ত, আল্লাহ্‌ তাদের মর্যাদা উচ্চ করে 
দেবেন। আল্লাহ খবর রাখেন যা কিছু তোমরা কর। (১২) হে মুগমিনগণ ! তোমরা 
রসূলের কাছে কানকথা বলতে চাইলে তৎপূর্বে সদৃকা প্রদান করবে। এটা তোমাদের জন্য 
` rer و‎ পবিত্ৰ হওয়ার ভাল উপায় । যদি তাতে সক্ষম না হও, তবে আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম 
751۲5 ۱ (১৩) তোমরা কি কানকথা বলার পর্বে সদৃকা প্রদান করতে ভীত হয়ে গেলে £ 
অতঃপর তোমরা যখন সদ্কা দিতে পারলে না এবং আল্লাহ্‌ তোমাদেরকে মাফ করে দিলেন 
তখন তোমরা নামায কায়েম কর, যাকাত প্রদান কর এবং আল্লাহ্‌ ও রসূলের আনুগত্য 
কর। আল্লাহ খবর রাখেন তোমরা ঘাকর। 


3-3۳0 


ور سس 





শানে-নুখূল ৪ উপরোক্ত আয়াতসমূহ অবতরণের কারণ কয়েকটি ঘটনা। এক. 
ইহুদী ও মুসলমানদের মধ্যে শান্তিচুক্তি ছিল। কিন্তু ইহুদীরা যখন কোন মুসলমানকে 


সূরা মুজাদালা ৩৩৯ 


' দেখত, তখন তার চিন্তাধারাকে বিক্ষিপ্ত করার উদ্দেশ্যে পরস্পরে কানাকানি শুরু করে 
দিত। মুসলমান ব্যক্তি মনে করত যে, তার বিরুদ্ধে কোন চক্রান্ত করা হচ্ছে। রসূলুল্লাহ 
(সা) ইহুদীদেরকে এরাপ করতে নিষেধ করা সত্ত্বেও তারা বিরত হল না। এর পরিপ্রেক্ষিতে 


আয়াত অবতীৰ্ণ হয় ।‏ | لم ثرا لی الذ پن الم 


দুই. মুনাফিকরাও এমনিভাবে পরস্পরে কানাকানি করত । এর পরিপ্রেক্ষিতে 
Ad و‎ AZ পা পার্ট س‎ 


আয়াত নাযিল হয়। তিন. ইহুদীরা রস্লুল্লাহ্‌ সো)-র‏ ذا تنا جهنم فلا ১০‏ جوا 


ASA Je ॥ 95 পা 39 


কাছে উপস্থিত হলে দুষ্টুমির ছলে لسلا م علیکم‎ বলার পরিবর্তে لسا م علیکم‎ | 
বলত। (* ৮» শব্দের অর্থ মৃত্যু। চার, মুনাফিকরাও এমনিভাবে বলত । উভয় ঘটনার 


ABT পা ,مر‎ টি তা 


পরিপ্রেক্ষিতে ا و اذا جا ء وک خهوک الم‎ আয়াত অবতীর্ণ হয়। ইবনে কাসীর 


ইমাম আহমদ রে) থেকে আরও বর্ণনা করেন যে, ইহুদীরা এভাবে সালাম করে চুপিসারে 
বলত 8 
| نل‎ রা ها سین و ی‎ 


J gl—aefia আমাদের এই গোনাহের কারণে আল্লাহ্‌‏ پعن بنا اللہ ہما نقول 


আমাদেরকে শাস্তি দেন না কেন? পাচ. একবার রসূলুল্লাহ. (সা) EFT মসজিদে অব- 
স্থানরত ছিলেন। মসজিদে অনেক লোক সমাগম ছিল। বদর যুদ্ধে অংশগ্রহণকারী কয়েক- 
জন সাহাবী সেখানে উপস্থিত হয়ে স্থান পেলেন না। মজলিসের লোকজনও চেপে চেপে 
বসে স্থান করে দিল না। রস্লুললাহ্‌ (সা) এই নিবিকার দৃশ্য দেখে কয়েকজন লোককে 
মজলিস থেকে উঠে যাওয়ার আদেশ ۸ মুনাফিকরা “ এটা কেমন ইনসাফ" বলে 
আপত্তি জানাল। রসূলুল্লাহ (সো). আরও বললেন £$ আল্লাহ্‌, তার প্রতি রহম করুন, যে 
আপন ভাইয়ের জন্য জায়গা খালি করে দেয়। এরপর লোকেরা জায়গা খালি করে দিল। 


Fei + A ee লী 


এর পরিপ্রেক্ষিতে ین أ منوا اذا قهل لکہ 1 لر‎ ১ {21 আয়াত অবতীর্ণ হয় । 


---( ইবনে কাসীর ) রেওয়ায়েতের সমষ্টি থেকে জানা যায় যে, রসূলুলাহ্‌ (সা) প্রথমে 
জায়গা খালি করে দেওয়ার কথা বলে থাকবেন । কেউ কেউ খালি করে দিল, যা পর্যাপ্ত 
ছিলনা এবং কেউ কেউ খালি করল না। তখন রসূলুল্লাহ (সা) তাদেরকে উঠে যেতে 
' বলেছেন, যা মুনাফিকদের মনঃপূত হয়নি। ছয়. কোন কোন বিত্তশালী লোক 15 
(সা)-র কাছে উপস্থিত হয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত কানকথা বলত। ফলে নিঃস্ব মুসলমানগণ 
۰ কথাবার্তা বলে উপরুত হওয়ার সময় কম পেত। রসূলুল্লাহ (সা)-র কাছেও ধনীদের দীর্ঘক্ষণ 


AAS H سس و‎ 


বসে কানকথা অপছন্দনীয় ছিল। এর পরিপ্রেক্ষিতে الو سو ل الم‎ ১৩৪ اذ نا‎ 


৩৪০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অন্টম খণ্ড 


আয়াত অবতীর্ণ হয়। ফতহল-বয়ানে বণিত আছে £ ইহুদী ও মুর্নাফিকরা রস্লুল্লাহ্‌ 
(সো)-র কাছে অনাবশ্যক কানকথা বলত। মুসলমানগণ কোন ক্ষতিকর বিষয় সম্পর্কে 
কানকথা হচ্ছে ধারণা করে তা পছন্দ করত না। ফলে তাদেরকে নিষেধ করা হয়, যা 


3 مر‎ তা 


وا ۳ ۱ دوم ہرز 
£১০ 1,3 বাক্যে বিধৃত হয়েছে। কিন্তু যখন তারা বিরত হল না, তখন (৮৬৭ 1১1‏ 


ری 2 م ص 
অবতীর্ণ হল। এর ফলশ্তিতে বাতিলপন্থীরা কানাকানি করা থেকে‏ 71715 الر سول الم 


বিরত হয়। কারণ, অর্থ প্রীতির কারণে সদ্কা প্রদান করা তাদের জন্য কষ্টকর ছিল। 
সাত. যখন রসূলুল্লাহ, (সা)-র কাছে কানকথা বলার পূর্বে সদকা প্রদান করার 


ASAT A লা جے‎ 


আদেশ হল, তখন অনেকে জরুরী কথাও বন্ধ করে দিল। এর পরিপ্রেক্ষিতে شفتتم الخ‎ [৪ 


আয়াত নাযিল হল। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রর) বলেনঃ সদ্কা 
م و یه ه  و۸‎ 
প্রদান করার আদেশে পূর্ব থেকেও ۳ لم تجد‎ ১ আয়াতে অসমর্থ লোকদের বেলায় 
ی . سال‎ 


আদেশ শিথিল করা হয়েছিল। কিন্তু কিছুসংখ্যক লোক সম্পূর্ণ অসমর্থও ছিল না এবং 
পুরোপুরি বিস্তশালীও ছিল না। কম সামথ্য এবং অক্ষমতার ব্যাপারে সন্দেহের কারণে 
সম্ভবত তাদের জন্যই সদ্কা প্রদান করা কষ্টকর হয়েছিল। তাই তারা সদ্‌কা প্রদান 
করতে পারেনি এবং নিজেদেরকে আদেশের আওতা-বহিভ্তও মনে করেনি । আর কানকথা 
বলা ইবাদতও ছিল না যে, এটা ত্যাগ করলে নিন্দার পান্র হয়ে যাবে। তাই তারা কানকথা 
বলা বন্ধ করেছিল ।---( সবগুলো রেওয়ায়েতই দুররে-মনস্দে বণিত আছে )। অবতরণের 
এসব হেতু জানার ফলে আয়মাতসম্হের তফসীর বোঝা সহজ হবে ।---(বয়ানুল-কোরআন ) 


তফসীরের সার-সংক্ষেপ 


আপনি কি এ বিষয়ে ভেবে দেখেন নি (নিষিদ্ধ কানাঘুষা থেকে যারা বিরত হত 
না, এখানে তাদেরকে শোনানোই উদ্দেশ্য) যে, আল্লাহ তা'আলা নভোমণ্ডলের ও ভূমণগ্ুলের 
সবকিছু জানেন। (তাদের কানাক্কানিও এই ‘সবক্ষিছু’র মধ্যে অন্তর্ভুক্ত )। তিন ব্যক্তির 
এমন কোন কানাকানি হয় না, যাতে তিনি (অর্থাৎ *আল্লাহ্‌ ) চতুর্থ না থাকেন এবং 5 
জনেরও হয় না, যাতে তিনি ষষ্ঠ না থাকেন। তারা এতদপেক্ষা কম (যেমন দুই অথবা 
চারজন) হোক বা বেশী (যেমন ছয় অথবা সাতজন ) হোক, তিনি ( সর্বাবস্থায় ) তাদের 
সাথে থাকেন, তারা যেখানেই থাকুক নাকেন। অতঃপর তারা যা করে তিনি কিগ্লামতের 
দিন তা তাদেরকে বলে দেবেন। নিশ্চয় আল্লাহ্‌ সর্ববিষয়ে সম্যকজ্াত। (এই আয়াতের 
বিষয়বস্তু সামগ্রিকভাবে পরবর্তী খুঁটিনাটি বিষয়বন্তর ভূমিকা। অর্থাৎ মুসলমানদেরকে 
কষ্ট দেওয়ার উদ্দেশ্যে যারা মিথ্যা কানাকানি করে তারা আল্লাহকে ভয় করে না। আল্লাহ্‌ 
সব খবর রাখেন এবং তাদেরকে শাস্তি দেবেন। অতঃপর খ্‌টিনাটি বিষয়বস্তু বণিত হচ্ছে 8) 
আপনি কি তাদের বিষয় ভেবে দেখেন নি এবং তাদেরকে কানাঘুষা করতে নিষেধ করা 


স্রা মুজাদালা ৩৪১ 


হয়েছিল, অতঃপর তারা নিষিদ্ধ কাজেরই পুনরাবৃত্তি করে এবং পাপাচার, জুলুম ও 
রসূলের অবাধ্যতার বিষয়েই কানাক্কানি করে। (অর্থাৎ তাদের কানাকানি নিষিদ্ধ হওয়ার 
কারণে গোনাহ এবং মুসলমানদেরকে দুঃখিত করার উদ্দেশ্য থাকার কারণে জুলুম এবং 
রসূলের নিষেধ করার কারণে রসূলের অবাধ্যতাও; যেমন প্রথম ও দ্বিতীয় ঘটনায় বর্ণনা 
করা হয়েছে )। তারা যখন আপনার কাছে আসে, তখন আপনাকে এমন ভাষায় সালাম 
করে 21۳9۵15 আল্লাহ্‌ আপনাকে সালাম করেন নি। (অর্থাৎ আল্লাহ তা'আলার ভাষা তো 


| سس کی سم‎ i A ماس‎ ears 


এরূপ ৪ তা ৩৪ ৬ ০ سلام علی عبا‎ ৩৬১০ سلا م على المر‎ এবং 


33 Ar Ade” A A و‎ 


আর তারা বলেঃ ০০০০ অর্থাৎ আপনার‏ ملوا علهد و سلموا تسلیْما 


মৃত্য EE a পরস্পরে) বলে £ঃ (সে পয়গন্ধর হলে) আমরা যা বলি 
(যাতে তার প্রতি পরিক্ষার ধৃষ্টতা প্রদর্শন করা হয়) তঙ্জন্য আল্লাহ আমাদেরকে (তাৎ- 
ক্ষণিক) শাস্তি দেন না কেন? (তৃতীয় ও চতুর্থ ঘটনায় এর বর্ণনা আছে। অতঃপর তাদের 
AF RTT জন্য শাস্তিবাণী এবং এই উক্তির জওয়াব দেওয়া হচ্ছে যে, কোন কোন 
রহস্যের কারণে তাৎক্ষণিক শাস্তি নাহলে সর্বাবস্থায় শাস্তি না হওয়া জরুরী হয় না)। 
জাহান্নাম তাদের জন্য যথেম্ট (শাস্তি )। তারা তাতে (অবশ্যই) প্রবেশ করবে । কত 
নিরুষ্ট সেই ঠিকানা! (অতঃপর মুগ্মিনগণকে সম্বোধন করা হচ্ছে। এতে মুনাফিকদের 
অনুরূপ কাজ করতে তাদেরকেও নিষেধ করা হয়েছে এবং মুনাফিকদেরকেও একথা বলা 
উদ্দেশ্য যে, তোমরা মুখে ঈমান দাবী কর, অতএব ঈমান অনুযায়ী কাজ করা তোমাদের 
উচিত। ইরশাদ হয়েছে $) মুর্ঈমনগণ, যখন তোমরা (কোন প্রয়োজনে ) কানাকানি কর 
তখন পাপাচার, সীমালংঘন ও রসূলের অবাধ্যতার বিষয়ে কানাকানি করো না এবং অনুগ্রহ 


ও আল্লাহ্ভীতির বিষয়ে কানাকানি কর। 0 }? শব্দটি ৬ وا‎ ১০-এর বিপরীত। এর অর্থ 
অনুগ্রহ, যার উপকার অন্যে পায়। ১9584 শব্দটি ৯) [ও ০ 4০ 1)1 ৪৪০৬০ অর্থাৎ 


রসুলের অবাধ্যতার বিপরীত )। আল্লাহকে ভয় কর যার কাছে তোমরা সমবেত হবে এই 
কানাকানি তো কেবল শয়তানের প্রেরোচনামূলক ) কাজ, মুগমিনদেরকে দুঃখ দেওয়ার জন্য 
(যেমন প্রথম ঘটনায় বণিত হয়েছে )। তবে আল্লাহ্‌র ইচ্ছা ব্যতীত যে তাদের €মুসলমান- 
দের) কোন ক্ষতি করতে পারবে না। (এটা মুসলমানদের জন্য সান্ত্বনা । উদ্দেশ্য এই যে, 
তারা যদি শয়তানের প্ররোচনায় তোমাদের বিরুদ্ধে কোন চক্রান্ত করেও তবুও আল্লাহ্‌র ইচ্ছা 
ব্যতীত তোমাদের কোন ক্ষতি হবে না। অতএব চিন্তা কিসের?) মু'মিনদের উচিত প্রেত্যেক 
কর্মে) আল্লাহ্‌র উপরই ভয়সা করা। (অতঃপর পঞ্চম ঘটনা অর্থাৎ মজলিসে কিছু লোক 
পরে আগমন করলে তাদের জন্য জায়গা খালি করে দেওয়ার আদেশ বণিত হচ্ছে ৪) মুমিনগণ, 
যখন তোমাদেরকে বলা হয় £ [ অর্থাৎ রসূলুল্লাহ (সা) বলেন অথবা পদস্থ ও গণ্যমান্য 
লোকগণ বলেন ] মজলিসে জায়গা করে দাও (যাতে পরে আগমনকারীও জায়গা পায়), 
তখন তোমরা জায়গা করে দিও; আল্লাহ্‌ তোমাদেরকে (জান্নাতে) প্রশস্ত জায়গা দেবেন। 


৩৪২ তফসীরে 92549 ॥ অষ্টম খণ্ড 


যখন (কোন প্রয়োজনে ) বলা হয় £ (মজলিস থেকে) উঠে যাও, তখন উঠে যেয়ো (তা 
আগমনকারীকে জায়গা দেওয়ার উদ্দেশ্যে বলা হোক কিংবা সভাপতির কোন বিশেষ পরামর্শ, 
আরাম কিংবা ইবাদত ইত্যাদির কারণে নির্জনতার প্রয়োজনে বলা হোক, যা নিজনতা 
ব্যতীত অজিত হতে পারে না বা পর্ণ হতে পারে না। মোটকথা, সভাপতির আদেশ হলে 
উঠে যাওয়া উচিত। রস্ল নয়---এমন ব্যক্তির বেলায়ও এই নির্দেশ ব্যাপক । সুতরাং 
প্রয়োজনের সময় কাউকে মজলিস থেকে উঠে যাওয়ার আদেশ জারি করার অধিকার সভা- 
পতির আছে। তবেষে ব্যক্তি পরে মজলিসে আসে, তার এরূপ অধিকার নেই যে, কাউকে 
উঠিয়ে দিয়ে তার জায়গায় বসে যাবে। বুখারী ও মুসলিমের হাদীসে তাই বণিত আছে। 
মোট কথা, আয়াতে সভাপতির আদেশে উঠে যাওয়ার বিধান দেওয়া হয়েছে )। আল্লাহ 
তা“আলা (এই বিধান পালনের কারণে ) তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং (তাদের 
মধ্যে যারা ধর্মের) জ্ানপ্রাপ্ত, তাদের (পারলৌকিক) মাদা (আরও অধিক) উচ্চ করে 
দেবেন। (অর্থাৎ এই বিধান পালন কারিগণ তিন প্রকার । এক. কাফির--যারা পাথিব 


উপকারার্থে মেনে নেবে; যেমন মুনাফিকরাও তাই করবে। سلگرم‎ শব্দের কারণে তারা 
' এই ওয়াদার আওতা থেকে বের হয়ে গেছে। HR. INAS নয়, এমন মুমিনগণ । তাদের 
মর্যাদাই কেবল উচ্চ করা হবে। তিন. জ্ঞানপ্রাপ্ত মুমিনগণ, তাদের মর্ষাদা আরও অধিক 
উচ্চ করা হবে। কেননা, জ্ঞানের কারণে তাদের কর্ম অধিক ভীতিপূর্ণ ও অধিক আন্তরিক । 
এর ফলে কর্মের সওয়াব বেড়ে যায় )। আল্লাহ্‌ তা'আলা তোমাদের সব কর্মের খবর রাখেন। 
(অর্থাৎ কার কর্ম ঈমানসহ এবং কার কর্ম ঈমান ব্যতীত; কার কর্মে আন্তরিকতা কম এবং 
কার কর্মে আন্তরিকতা বেশী, তা সবই তিনি জানেন । তাই প্রত্যেকের প্রতিদানে পার্থক্য 
রেখেছেন। অতঃপর প্রথম ও দ্বিতীয় ঘটনার সাথে সংযুক্ত ষ্ঠ ঘটনা সম্পকে বলা হচ্ছে 8) 

মুমিনগণ, তোমরা যখন রসূলের কাছে কানকথা বলতে চাও, তখন কানকথা বলার পূর্বে 
কিছু সদ্কা (ফকীর-মিসকীনকে ) প্রদান করবে ۱ ) ۹ পরিমাণ আয়াতে উল্লেখ CTF | 
হাদীসে.বিভিন্ন পরিমাণ বণিত হয়েছে । বাহ্যত পরিমাণ অনিদিস্ট হলেও তা উল্লেখযোগ্য 
হওয়া বাঞ্চনীয় )। এটা তোমাদের জন্য (সওয়াব হাসিল করার উদ্দেশ্যে) শ্রেয়ঃ এবং 
(গোনাহ্‌ থেকে) পবিত্র হওয়ার ভাল উপায় । (কেননা, ইবাদত গোনাহের কাফ্ফারা হয়ে 
থাকে। বিত্তশালী মু’মিনদের বেলায় এই উপকারিতা ।, নিঃস্ব মু’মিনদের বেলায় উপযোগিতা 
এইযে, তারা আথিক উপকার লাভ করবে। ‘সদ্কা’ শব্দ থেকে তা জানা যায়। কেননা, 
সদ্কা নিঃস্বদের খাতেই ব্যয়িত হয়। রসুলুল্লাহ (সা)-র বেলায় উপযোগিতা এই যে, এতে 
তাঁর মর্যাদা রদ্ধি আছে এবং মুনাফিকদের কানাকানির ফলে তিনি যে কষ্ট অনুভব করতেন, 
তা থেকে মুক্তি আছে। কেননা, কানাকনির প্রয়োজন তাদের ছিল নাঃ অতএব বিনা- 
প্রয়োজনে অর্থ ব্যয় করা তাদের জন্য কষ্টকর ছিল। সম্ভবত প্রকাশ্যে সদকা করার আদেশ 
ছিল, যাতে সদৃকা প্রদান না করে কেউ ধোকা দিতে সক্ষম না হয়। অতঃপর বলা হচ্ছে যে, 
এই আদেশ সামর্থ্যবানদের জন্য 8) অতঃপর যদি তোমরা সদৃকা প্রদান করতে সক্ষম না 
হও, (এবং কানাকানির প্রয়োজন থাকে) তবে আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়াল। (তিনি 
তোমাদেরকে মাফ করবেন। এ থেকে বাহ্যত জানা যায় যে, আদেশটি ওয়াজিব ছিল, কিন্তু 
অক্ষমতার অবস্থা ব্যতিক্রমভূক্ত ছিল। অতঃপর ষ্ঠ ঘটনার সাথে সংযুক্ত সপ্তম ঘটনা 


সূরা মুজাদালা | ৩৪৩ 


সম্পর্কে ইরশাদ হচ্ছে 8) তোমরা কি কানকথা বলার পর্বে সদ্কা প্রদান করতে ভীত 
হয়ে গেলে? তোমরা যখন তা পারলে না এবং আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলেন, 
(আদেশটি সম্পূর্ণ রহিত করে মাফ করে দিলেন। কারণ, যে উপযোগিতার কারণে আদেশটি 
ওয়াজিব হয়েছিল, তা অজিত হয়ে গেছে। অতএব আল্লাহ্‌ যখন মাফ করে দিলেন) 
তখন তোমরা (অন্যান্য ইবাদত পালন কর।ঃ অর্থাৎ) নামায কায়েম কর, যাকাত প্রদান 
কর এবং আল্লাহ্‌ ও রসূলের আনুগত্য কর। (উদ্দেশ্য এই যে, এই আদেশ রহিত হওয়ার 
পর তোমাদের নৈকট্য লাভ ও মুক্তির জন্য অন্যান্য বিধান পালনে দৃঢ়তা প্রদর্শনই যথেষ্ট )। 
আল্লাহ্‌ তা"আলা তোমাদের সব কাজকর্মের (এবং তাদের বাহ্যিক ও অভ্যন্তরীণ অবস্থার ) 
পূর্ণ খবর রাখেন। 


আনুষলিক জ্ঞাতব্য বিষয় 


আলোচ্য আয়াতসমূহ শানে-ন্যূলে বণিত বিশেষ ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে অবতীর্ণ 
হলেও কোরআনী নির্দেশসম্হ ব্যাপক হয়ে থাকে । এগুলোতে আকায়েদ, ইবাদত, 
পারস্পরিক লেনদেন ও সামাজিকতার যাবতীয় বিধি-বিধান বিদ্যমান থাকে । আলোচ্য 
আয়াতসমূহেও পারস্পরিক কানাকানি ও পরামর্শ সম্পর্কে এমনি ধরনের কতিপয় বিধান 
আছে। 


গোপন পরামর্শ সম্পর্কে একটি নির্দেশ 8 গোপন পরামর্শ সাধারণত বিশেষ অন্তরঙ্গ 
বন্ধদের মধ্যে হয়ে থাকে, যাদের ব্যাপারে নিশ্চিত হওয়া যায় যে, তারা এই গোপন রহস্য 
কারও কাছে প্রকাশ করবে না। তাই এরপ ক্ষেত্রে কারও প্রতি জুলুম করা, কাউকে হত্যা করা, 
কারও বিষয়-সম্পত্তি অধিকার করা ইত্যাদি বিষয়েরও পরিকল্পনা করা হয়। আল্লাহ্‌ তা'আলা 
আলোচ্য আয়াতসমূহে বলেছেন যে, আল্লাহ্র জ্ঞান সমগ্র বিশ্বজগতকে পরিবেষ্টিত । 
তোমরা যেখানে যত আত্মগোপন করেই পরামর্শ কর, আল্লাহ্‌ তা“আলা তার জ্ঞান, শ্রবণ 
ও দৃষ্টির দিক দিয়ে তোমাদের কাছে থাকেন এবং তোমাদের প্রত্যেক কথা শুনেন, দেখেন 
ও জানেন। যদি তাতে কোন পাপ কাজ কর, তবে শাস্তির কবল থেকে রেহাই পাবে না। 
এতে বলা উদ্দেশ্য তো এই যে, তোমরা যতই কম বা বেশী মানুষে পরামর্শ ও কানা- 
কানি কর না কেন, আল্লাহ তা'আলা তোমাদের মধ্যে বিদ্যমান থাকেন। উদাহরণস্বরূপ 
তিন ও পাঁচের সংখ্যা উল্লেখ করে বলা হয়েছে যে, যদি তোমরা তিনজনে পরামর্শ কর, তবে 
বুঝে নাও যে, চতুর্থ জন আল্লাহ্‌, তা'আলা সেখানে বিদ্যমান 'আছেন। আর যদি পাচজনে 
পরামর্শ কর, তবে ষষ্ঠজন আল্লাহ্‌ তা“আলা বিদ্যমান আছেন। তিন ও পাঁচের সংখ্যা বিশেষ- 
ভাবে উল্লেখ করার মধ্যে সম্ভবত ইঙ্গিত আছে যে, দলের জন্য আল্লাহ্‌র কাছে বেজোড় সংখ্যা 


7 يږ و la GA‏ 2 
আয়াতের সারমর্ম তাই।‏ ما يکو ن من نجم ی ثلا পছন্দনীয় ৷‏ 
2 


তার‏ ...بر کر کر 


م © لے وو ۰ ۱ ۱ 
الم ثر لی الذ ین 119 و কানাকানি ও পরামর্শ সম্পর্কে একটি নির্দেশ‏ 


৩৪৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥॥ অস্টম খণ্ড 


Lac 
১৪ 1৭১1 ৬১_শানে নুষুলের ঘটনায় বলা হয়েছে, ইহুদী ও রসূলুল্লাহ্‌ (সা)-র মধ্যে 


শান্তি চুক্তি সম্পাদিত হওয়ার পর তারা প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে কোন তৎপরতা 
চালাতে পারত না। কিন্তু ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অন্তনিহিত জিঘাংসা চরিতার্থ 
করার এক পদ্ধতি তারা আবিষ্কার করেছিল। তা এই যে, তারা যখন সাহাবীগণের মধ্য 
থেকে কাউকে কাছে আসতে দেখত, তখন পারস্পরিক কানাকানি ও গোপন পরামর্শের 
আকারে জটলা সৃষ্টি করত এবং আগন্তক মুসলমানের দিকে কিছু ইশারা-ইঞ্সিত করত ۱ 
ফলে আগন্তক ধারণা করত যে, তার বিরুদ্ধেই কোন ষড়যন্ত্র করা হচ্ছে। এতে সে উদ্দিগ্ন 
না হয়ে পারত না। রসূলুল্লাহ, (সা) ইহুদীদেরকে এরূপ কানাকানি করতে নিষেধ করে দেন। 


۸ ند‎ রি «5 
+ ১১1 صن‎ { এ’ বাক্যে এই নিষেধাক্তাই বণিত হয়েছে। 


এই নিষেধাজ্ঞার ফলে মুসলমানদের জন্যও আইন হয়ে যায় যে, তারাও পরস্পরে 
এমনভাবে কানাকানি ও পরামর্শ করবে না, ষদ্দ্বারা অন্য মুসলমান মানসিক কষ্ট পেতে পারে। 


বুখারী ও মুসলিমে বণিত আবদুল্লাহ ইবনে মসউদ (রা)-এর রেওয়ায়েতে রসুলুলাহ 
(সো) বলেন $ 


এ‏ تلا 8০‏ فلا یئنا جا ر جلان د د ون الا خرحتی یختلطرا با لناس 
فان ذا ১১০৯‏ - 


অর্থাৎ যেখানে তোমরা তিনজন একত্রিত হও, সেখানে দুইজন তৃতীয় জনকে ছেড়ে 
পরস্পরে, : কানাকানি ও গোপন কথাবার্তা বলবে না,যে পর্যন্ত আরও লোক না এসে যায়। 
কারণ, এতে সে মনঃ কষুপ্ন হবে, সে নিজেকে পর বলে ভাববে এবং তার বিরুদ্ধেই কথাবাতা হচ্ছে 
বলে সে সন্দেহ করবে ।---€(মাযহারী ) 


কে পলা پر سر سر‎ এটি پر‎ পা পাটি তা তা 


با آ یھا الد هن | منوا 09 0)0 و العد وا ن 


و الرسول وتنا جوا با لبر و 58015 - 


পূর্ববর্তী আয়াতসমূহে কাফিরদেরকে অবৈধ কানাকানির কারণে হুঁশিয়ার করা 
হয়েছিল। আলোচ্য আয়াতে মুসলমানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে, আল্লাহ্‌ তাআলা 
সব অবস্থা ও কথাবার্তা জানেন, তারা যেন তাদের কানাকানি ও পরামর্শের মধ্যে এ বিষয়ের 
প্রতি লক্ষ্য রাখে । এই লক্ষ্য রাখার সাথে তারা যেন চেস্টা করে যাতে তাদের পরামর্শ ও 
কানকথার মধ্যে পাপাচার, জুলুম অথবা শরীয়তবিরুদ্ধ কোন প্রসঙ্গ না থাকে বরং সৎ 
কাজের জন্যই যেন তারা পরস্পরে পরামর্শ করে। 


কাফিররা দুষ্টুমি করলেও নস ও ভদ্রসূলভ প্রতিরোধের নির্দেশ ঃ পূর্ববতী আয়াত সমূহে 


সূরা মুজাদালা | ৩৪৫ 


ইহুদী ও মুনাফিকদের এই দুষ্টুমি উল্লেখ করা হয়েছে যে, তারা রসূলুল্লাহ (সা)-র কাছে 
উপস্থিত হয়ে (৮০ (41 বলার পরিবর্তে سام , وجد السا م علیکم‎ «5 
অর্থ সৃত্যু। উচ্চারণে তেমন পার্থক্য না থাকায় মুসলমানদের দুষ্টিতে তা সহজে ধরা 
পড়ত না। একদিন হযরত আয়েশা রো)-র উপস্থিতিতে যখন তারা السا م علهكم‎ বলল, 
তখন হযরত আয়েশা (রা) উত্তরে বললেন ঃ السا م علهکم ولعنکم الله و غضب علهكم‎ 

অর্থাৎ তোমাদের মৃত্যু হোক এবং তোমরা অভিশপ্ত ও আল্লাহ্‌র গযবে পতিত 
হও। রসূলুল্লাহ (সা) হযরত আয়েশা রো)-কে এরূপ জওয়াব দিতে নিষেধ করে বল- 
লেন ঃ আল্লাহ তা'আলা অশ্লীল কথাবার্তা পছন্দ করেন না। তোমার উচিত কটুকথা পরি- 
হার করা এবং নম্রতা অবলম্বন করা । হযরত আয়েশা রো) আরয করলেন £ ইয়া রাস্‌- 
লাল্লাহ ! আপনি কি শুনেন নি ওরা আপনাকে কি বলেছে? তিনি বললেনঃ হ্যা, শুনেছি 
এবং এর সমান প্রতিশোধও নিয়েছি। আমি উত্তরে বলেছি ঃ علیکم‎ অর্থাৎ তোমরা 
ধ্বংস হও । এটা জানা কথা যে, তাদের দোয়া কবূল হবে না এবং আমার দোয়া কবুল হবে। 
কাজেই তাদের দুষ্টুমির প্রত্যত্তর হয়ে গেছে।---(মাযহারী ) 


ASDA ABE A سے‎ পা 


ہا ایما الذ ذ ین امن اذا قهل لعم نفسعوا. $ না কতিপল্স শিষ্টাচার‏ 


০১ ৬ فی المجالس‎ মুসলমানদের সাধারণ মজলিসসমূহের বিধান এই যে, কিছু 


লোক পরে আগমন করলে উপবিষ্টরা তাদের বসার জায়গা করে দেবে এবং চেপে চেপে 
বসবে। এরূপ করলে আল্লাহ্‌ তা'আলা তাদের জন্য প্রশস্ততা সৃষ্টি করবেন বলে ওয়াদা 
করেছেন। এই প্রশস্তযতা পরকালে তো প্রকাশ্যই, সাংসারিক জীবিকায় এই প্রশস্ততা হলেও 
তাতে আশ্চর্ষের কিছু নেই। 


এই আয়াতে মজলিসের শিল্টাচার সম্পকিত দ্বিতীয় নির্দেশ এইঃ 05 1$1 


33 رو وی - بوو 


57 157১ *০---অর্থাৎ যখন তোমাদের কাউকে মজলিস থেকে উঠে যেতে 


বলা হয়, তখন উঠে যাও। আয়াতে কে বলবে, তার উল্লেখ নেই। তবে সহীহ্‌ হাদীস থেকে 
জানা যায় যে, স্বয়ং আগন্তক ব্যক্তি নিজের জন্য জায়গা করার উদ্দেশ্যে কাউকে তার 
জায়গা থেকে উঠিয়ে দিলে তাজায়েয হবে না। : 


হযরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর রো) বণিত রেওয়ায়েতে রসূলুল্লাহ, (সা) বলেন £‏ 
-لایقھم الرجل الرجل من ملمة نیجلس 888 و لک تفسعرا و تو سعرا 


৪৪---- 


৩৪৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥। অষ্টম খণ্ড 


অর্থাৎ একজন অপরজনকে দীড় করিয়ে তার জায়গায় বসবে না। বরং তোমরা চেপে 
বসে আগন্ভতকদের জন্য জায়গা করে দাও ।---€বুখারী, মুসলিম, মসনদে আহমদ, ইবনে 
কাসীর ) 


এ থেকে বোঝা গেল যে, কাউকে তার জায়গা থেকে উঠে যাওয়ার জন্য বলা স্বয়ং 
আগন্তকের জন্য জায়েয নয়। কাজেই একথা সভাপতি অথবা সভার ব্যবস্থাপকমণ্ডলী 
বলতে পারে। অতএব আয়াতের উদ্দেশ্য এই $ যদি সভাপতি অথবা তাঁর নিযুক্ত ব্যব- 
স্থাপক মণ্ডলী কাউকে তার জায়গা থেকে উঠে যেতে বলে, তবে উঠে যাওয়াই মজলিসের 
শিষ্টাচার । কারণ, মাঝে মাঝে স্বয়ং সভাপতি কোন প্রয়োজনে একান্তে থাকতে চায় । 
কিংবা বিশেষ লোকদের সাথে গোপন কথা বলতে চায়॥ কিংবা পরে আগমনকারীদের 
জন্য একমাত্র ব্যবস্থা এরূপ থাকতে পারে যে, কিছু জানাশোনা লোককে উঠিয়ে দিয়ে 
আগন্তকদেরকে সুযোগ দেওয়া । যাদেরকে উঠানো হবে, তারা হয়ত অন্য সময়ও মজলিসে 
বসে উপকৃত হতে পারবে । 


তবে সভাপতি ও ব্যবস্থাপকদের অবশ্য কর্তব্য হবে এমনভাবে উঠে যেতে বলা, 
যাতে সংগ্লিষ্ট ব্যক্তি লজ্জিত নাহয় এবং তার মনে কম্ট নালাগে । 


যে ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াতটি নাযিল হয়েছে, তা এই ঃ রস্লুল্লাহ্‌ (সা) সুফ্ফা 
মসজিদে অবস্থানরত ছিলেন। মসজিদ জনাকীর্ণ ছিল। পরে কয়েকজন প্রধান সাহাবী 
সেখানে আগমন করেন। তারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বিধায় অধিক সম্মানের 
পাত্র ছিলেন। কিন্তু জায়গা না থাকার কারণে বসার সুযোগ পেলেন না। তখন রসূলুল্লাহ 
(সা) প্রথমে সবাইকে চেপে বসে জায়গা করে দেওয়ার আদেশ দিলেন। কোন কোন সাহা- 
বীকে উঠে যেতেও বললেন। যাদেরকে উঠালেন, তারা হয়তো এমন লোক ছিলেন, যারা 
সর্বক্ষণ মজলিসে হাযির থাকতে পারেন। কাজেই তাদের উঠে যাওয়া তেমন "ক্ষতিকর 
ছিল না। অথবা রসূলুল্লাহ (সা) যখন চেপে বসতে আদেশ করলেন, তখন কেউ কেউ এই 
আদেশ পালন করেনি । তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মজলিস থেকে উঠে যেতে বললেন। 


মোটকথা, আলোচ্য আয়াত ও উল্লিখিত হাদীস থেকে মজলিসের কয়েকটি শিষ্টা- 
চার জানা গেল। এক. মজলিসে উপস্থিত লোকদের উচিত পরে আগমনকারীদের জন্য 
জায়গা করে দেওয়া । দুই. যারা পরে আগমন করে, তারা কাউকে তার জায়গা থেকে 
উঠিয়ে দিতে পারবে না। তিন. প্রয়োজন মনে করলে সভাপতি কিছু লোককে মজলিস থেকে 
উঠিয়ে দিতে পারেন। আরও কতিপয় হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, পরে আগমনকারাীরা 
প্রথম থেকে উপবিষ্ট লোকদের ভেতরে অনুপ্রবেশ না করে শেষ প্রান্তে বসে যাবে। সহীহ্‌ 
বুখারীর এক হাদীসে তিনজন আগন্তকের বর্ণনা আছে। তাদের মধ্যে একজন মজলিসে 
জায়গা নাপেয়ে এক প্রান্তে বসে যায়। রসূলুল্লাহ সো) তার প্রশংসা করেন । 


মাস'আলা ঃ$ মজলিসের অন্যতম শিষ্টাচার এই যে, দুই উপবিষ্ট ব্যক্তির মাঝখানে 
তাদের অনুমতি ব্যতীত বসা যাবে না। কেননা, তাদের একত্রে বসার মধ্যে কোন বিশেষ 
উপযোগিতা থাকতে পারে। আবু দাউদ ও তিরমিষীতে বণিত ওসামা ইবনে যায়েদ 


রো) বণিত রেওয়ায়েতে রস্লুল্লাহ, সো) বলেন $ ৩) ০14২ لا يحل لر‎ 


সূরা মুজাদালা ৩৪৭ 


৮০৪১ ১ 3 بهی آ تنب الا‎ অর্থাৎ একক্্রে উপবিষ্ট দুই ব্যক্তির মধ্যে তাদের অনুমতি 
ব্যতীত ব্যবধান স্থম্টি করা তৃতীয় কোন ব্যক্তির জন্য হালাল নয়।---(ইবনে কাসীর) 


8 هم ۳ نج‎ - ۱ পাও শা ওত পা পা 


0 ۳ یا | یها | لذ ھن ا سنوا اذا نا جینم الرسول 


জনশিক্ষা ও জন-সংস্কারের কাজে দিবারান্্র মশগুল থাকতেন। সাধারণ মজলিসসমূহে 
উপস্থিত লোকজন তাঁর অমিয় বাণী শুনে উপরূত হত। এই সুবাদে কিছু লোক তার 
সাথে আলাদাভাবে গোপন কথাবার্তা বলতে চাইলে তিনি সময় দিতেন। বলা বাহুল্য, প্রত্যেক 
ব্যক্তিকে আলাদা সময় দেওয়া যেমন সময়সাপেক্ষ, তেমনি কষ্টকর ব্যাপার। এতে 
মুনাফিকদের কিছু দুষ্টুমিও শামিল হয়ে গিয়েছিল। তারা খাঁটি মুসলমানদের ক্ষতি 
সাধনের উদ্দেশ্যে রসূলুল্লাহ (সা)-র কাছে একান্তে গমন ও গোপন কথা বলার সময় চাইত 
এবং দীর্ঘক্ষণ পর্যন্ত কথাবার্তা বলত। কিছু অক্ত মুসলমানও স্বভাবগত কারণে কথা লম্বা 
করে মজলিসকে দীর্ঘায়িত করত । রস্লুল্লাহ, সো)-র এই বোঝা হালকা করার জন্য 
আল্লাহ্‌ তাআন্বা প্রথমে এই আদেশ অবতীর্ণ করলেন যে, যারা রসূলের সাথে একান্তে 
কানকথা বলতে চায়, তারা প্রথমে কিছু সদকা প্রদান করবে। কোরআনে এই সদকার 
পরিমাণ বণিত হয়নি। কিন্তু আয়াত নাযিল হওয়ার পর হযরত আলী” (রা) সব্প্রথম একে 
বাস্তবায়িত করেন। তিনি এক দীনার সদকা প্রদান করে রসূলুল্লাহ (সা)-র কাছ থেকে 
একান্তে কথা বলার সময় নেন। 


একমাত্র হযরত আলা (রা) ই আদেশটি বাস্তবায়িত করেন, এরপর তা রহিত হয়ে 
যায় এবং আর কেউ বাস্তবায়নের সুযোগ পান নি ঃ আশ্চর্যের বিষয়, আদেশটি জারি করার 
পর খুব শীঘুই রহিত করে দেওয়া হয়। কারণ, এর ফলে সাহাবায়ে কিরামের মধ্যে . 
অনেকেই অসুবিধার সম্মুখীন হন। হযরত আলী রো? প্রায়ই বলতেন £ কোরআনে একটি 
আয়াত এমন আছে, যা আমাকে ছাড়া কেউ বাস্তবায়ন করেনি---আমার পূর্বেও না এবং 
আমার পরেও কেউ করবে না। পূর্বে বাস্তবায়ন না করার কারণ তো জানা । পরে বাস্ত- 
বায়ন না করার কারণ এই ঘে, আয়াতটি রহিত হয়ে গেছে। বলা বাহুল্য, আগে সদকা প্রদান 
করার আলোচ্য আয়াতই সেই আয়াত ।--(ইবনে কাসীর) 


আদেশটি রহিত হয়ে গেছে ঠিক; কিন্তু এর ঈপ্সিত লক্ষ্য এভাবে অজিত হয়েছে 
যে, মুসলমানগণ তো আন্তরিক মহব্বতের তাকীদেই এরূপ মজলিস দীর্ঘায়িত করা থেকে 
বিরত হয়ে গেল এবং মুনাফিকরা যখন দেখল যে, সাধারণ মুসলমানদের কর্মপন্থার 
বিপরীতে এরূপ করলে তারা চিহিচ্ত হয়ে যাবে এবং মুনাফিকী ধরা পড়বে, তখন তারা এ 
থেকে বিরত হয়ে গেল। 


ا ا ا کک کو و ا ی 
اک ان ولوا فوا ع এ‏ 22241[ ماش مد 1 
کے سر 


রর 
উহ ও کپ وه يموت‎ ০৮৬12 2 


৩৪৮ তকফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


5৫‏ £ ان 2 255 و م 8 9 م :. না‏ و و مگ 
৬০১০ ৫১) ৯৩০১৩‏ و ০০ ১৬!‏ نهم جنه 
রি‏ 5 ص ی اه 
e‏ عن سبل اش ০ ৬১৫ ৬ sl‏ ا 


পট‏ کر 


۱ ی ۱ وليك اي‎ ১৮ ف٤ا وله وا‎ 1৯০৮4 
ও دو کے‎ ০ ب‎ 


ی 2G ও‏ ا اولیك 
sS‏ 
ےا دن ہپ ا 6৩৮১৪‏ دق ی রর‏ 


এ ৫5230 22672) ۳ টি رہ له ول‎ 
তে 
RENE EAS TEI SEN ین تا نهر‎ 


yw 2 kt‏ 2 و و م 
alt‏ نجرب اوه ৩০৯৭)‏ 

(১৪) আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেন নি, যারা আল্লাহ্‌র গখবে নিপতিত সম্পৃদায়ের 

সাথে বন্ধত্ব করে? তারা মুসলমানদের দলভুক্ত নয় এবং তাদেরও দলভুক্ত নয়। তারা 
জেনেশুনে মিথ্যা বিষয়ে শপথ করে। (১৫) আল্লাহ্‌ তাদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত রেখে- 
ছেন। নিশ্চয় তারা যা করে, খুবই মন্দ। (১৬) তারা তাদের শপথকে ঢাল করে রেখেছে, 
অতঃপর তারা আল্লাহ্‌র পথ থেকে মানুষকে বাধা প্রদান করে, অতএব তাদের জন্য রয়েছে 
অপমানজনক শাস্তি। (১৭) আল্লাহ্‌র কবল থেকে তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তাদেরকে 
মোটেই বাঁচাতে পারবে না। তারাই জাহাল্নানমের অধিবাসী, তথায় তারা চিরকাল থাকবে। 
(১৮) যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুগিত করবেন, অতঃপর তারা আল্লাহ্‌র সামনে 
শপথ করবে, যেমন তোমাদের সামনে শপথ করে । তারা মনে করবে যে, তারা কিছু সৎপথে 
আছে। সাবধান, তারাই তো আসল মিথ্যাবাদী । (১৯) শয়তান তাদেরকে বশীভূত করে 














সূরা মুজাদালা ৩৪৯ 


নিয়েছে, অতঃপর আল্লাহ্র স্মরণ ভুলিয়ে দিম্মেছে। তারা শয়তানের দল। সাবধান, 
শয়তানের দলই ক্ষতিগ্রস্ত । (২০) নিশ্চয় যারা আল্লাহ্‌ ও তাঁর রসুলের বিরুদ্ধাচরণ করে, 
তারাই লাঞ্ছিতদের দলভূক্ত। (২১) আল্লাহ্‌ লিখে দিয়েছেন---আমি এবং আমার রসুলগণ 
অবশ্যই বিজয়ী হব। নিশ্চয় আল্লাহ. শক্তিধর, পরাক্রমশালী। (২২) যারা আল্লাহ্‌ ও পর- 
۳2 বিশ্বাস করে, তাদেরকে আপনি আল্লাহ্‌ ও তাঁর রসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে 
বন্ধুত্ব করতে দেখবেন না, যদিও তারা তাদের পিতা, পুত্র, ভ্রাতা অথবা জ্ঞাতি-গোষ্ঠী হয় । 
তাদের অন্তরে আল্লাহ্‌ ঈমান লিখে দিয়েছেন এবং তাদেরকে শক্তিশালী করেছেন তাঁর অদৃশ্য 
শক্তি দ্বারা। তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যার তলদেশে নদী প্রবাহিত । তারা 
তথায় চিরকাল থাকবে। আল্লাহ্‌ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহ্‌র প্রতি সন্তুষ্ট ١ 
তারাই আল্লাহ্‌র দল। জেনে রাখ, আল্লাহ্‌র দলই সফলকাম হবে। 


তফীরের সার-সংক্ষেপ 


আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেন নি অর্থাৎ মুনাফিকদের প্রতি ) যারা আল্লাহ্‌র 
গযবে নিপতিত (অর্থাৎ ইহুদী ও কাফির) সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করে? মুনাফিকরা 
ইহুদী ছিল, তাই তাদের বন্ধুত্ব ইহুদীদের সাথে এবং কাফিরদের সাথেও সুবিদিত ছিল )। 
তারা (অর্থাৎ মুনাফিকরা পুরোপুরি) মুসলমানদের দলভূত্ত নয় এবং (পুরোপুরি ) তাদের 
(অর্থাৎ ইহুদীদেরও ) দলভুক্ত নয়। (বরং তারা বাহ্যত তোমাদের সাথে আছে এবং 
বিশ্বাসগতভাবে কাফিরদের সাথে আছে )। তারা মিথ্যা বিষয়ে শপথ করে। (অর্থাৎ শপথ 


کے سم ۵ مر ح 


J 
করে বলে যে, তারা মুসলমান ; যেমন অন্য আয়াতে আছে ঃ 413৩ و یحلفون‎ 


855৬০ ৮ 2 ma, 


এবং নিজেরাও জানে (যে, তারা মিথ্যাবাদী । অতঃপর‏ ) ا ٹھم لملکم و ما هم ملکم 


তাদের শাস্তির কথা বণিত হচ্ছেঃ) আল্লাহ্‌ তাদের জন্য কোর শাস্তি প্রস্তুত রেখেছেন । 
(কারণ ) নিশ্চিতই তারা যা করে, খুবই মন্দ। (কুফর ও নিফাক থেকে মন্দ কাজ আর 
কিহবেঃ এসব মন্দ কাজের মধ্যে একটি মন্দ কাজ এই যে) তারা তাদের (এসব মিথ্যা ) 
শপথকে (আত্মরক্ষার জন্য) ঢাল করে রেখেছে, যোতে মুসলমান তাদেরকে মুসলমান 
মনে করে এবং জান ও মালের ক্ষতি না করে) অতঃপর তারা (অন্যদেরকেও ) আল্লাহ্‌র পথ 
(অর্থাৎ ধর্ম) থেকে নিরত রাখে (অর্থাৎ বিভ্রান্ত করে); অতএব (এ কারণে ) তাদের জন্য 
রয়েছে অপমানজনক শাস্তি । (অর্থাৎ শাস্তি যেমন কঠোর হবে; তেমনি অপমানজনক ও 
হবে। যখন এই শাস্তি শুরু হবে, তখন ) আল্লাহ্‌র কবল (অর্থাৎ আযাব) থেকে তাদের ধন- 
সম্পদ ও সন্তান-সন্ততি তাদেরকে মোটেই বাচাতে পারবে না । তারাই জাহান্নামের অধিবাসী । 
(এখানে নিদিষ্ট করা হয়েছে যে, সেই কঠোর ও অপমানজনক শাস্তি হচ্ছে জাহান্নাম )। 
তারা তাতে চিরকাল থাকবে । (এই শাস্তি সেদিন হবে ) যেদিন আল্লাহ্‌ তা'আলা তাদের 
সকলকে ( অন্যান্য সৃষ্ট জীবসহ ) পুনরুখিত করবেন। অতঃপর তারা আল্লাহ্‌র সামনেও 


৩৫০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অন্টম খণ্ড 


(মিথ্যা) শপথ করবে, যেমন তোমাদের সামনে শপথ করে ১ মিথ্যা শপথ 
ASI gpI س-ہ‎ 


00 و ال ر بنا ما کنا مشر کن কোরআনের এই আয়াতে বণিত হয়েছে ঃ‏ 


মনে করবে যে, তারা কিছু সৎপথে আছে। (কাজেই মিথ্যা শপথের বদৌলতে বেঁচে থাকে)। 
সাবধান, ওরাই তো মিথ্যাবাদী । (কারণ, ওরা আল্লাহ্‌র সামনেও মিথ্যা বলতে দ্বিধা করেনি। 
ওদের উল্লিখিত কর্মকাণ্ডের কারণ এই যে) শয়তান তাদেরকে পুরোপুরি বশীভূত করে 
নিয়েছে (ফেলে তারা এখন শয়তানের কথামতই কাজ করছে ) অতঃপর আল্লাহ্র স্মরণ 
ভুলিয়ে দিয়েছে । (অর্থাৎ তারা তাঁর বিধি-বিধান ত্যাগ করে বসেছে। বাস্তবিকই) তারা 
শয়তানের দল। সাবধান, শয়তানের দল অবশ্যই বরবাদ হবে; পেরকালে তো অবশ্যই, 
মাঝে মাঝে দুনিয়াতেও। তাদের এই অবস্থা কেন হবে না, তারা তো আল্লাহ্‌ ও রসুলের 
বিরুদ্ধাচরণকারী। নীতি এই যে) যারা আল্লাহ্‌ ও রসূলের বিরুদ্ধাচরণ করে, তারাই 
(আল্লাহ্‌র কাছে) লাঞ্টিতদের দলভূত্ত। (আল্লাহ্র কাছে যখন তারা লাঞ্চিত, তখন উপ- 
রোক্ত পরিণতি হওয়াই স্বাভাবিক। আল্লাহ তা'আলা তাদের জন্য যেমন লাঞ্ছনা অবধারিত 
করে রেখেছেন, তেমনি অনুগতদের জন্য সম্মান নিদিষ্ট করে রেখেছেন। কেননা, তারা 
' আল্লাহ্‌ ও রসূলগণের অনুসারী )। আল্লাহ্‌ তা“আলা ( আদি নির্দেশনামায় ) লিখে দিয়েছেন যে, 
আমি ও আমার রস্লগণ বিজয়ী হব। (এটাই সম্মানের স্বরূপ। এখানে রসূলগণের বিজয় 
বর্ণনা করা উদ্দেশ্য; কিন্তু রস্লগণের সম্মানার্থে আল্লাহ, তা'আলা নিজেকেও জুড়ে দিয়ে- 
ছেন। সুতরাং রসূলগণ যখন সম্মানিত, তখন তাদের অনুসারিগণও সম্মানিত । বিজয়ী 
হওয়ার অর্থ সূরা মায়েদা ও সূরা মু”মিনে বণিত হয়েছে )। নিশ্চয় আল্লাহ্‌ তাআলা শক্তিধর, 
পরাক্রমশালী । (তাই তিনি যাকে ইচ্ছা বিজয়ী করে দেন। অতঃপর কাফিরদের সাথে 
বন্ধুত্বের ব্যাপারে মুনাফিকদের বিপরীতে মুমিনদের অবস্থা বর্ণনা করা হচ্ছে ঃ) যারা আল্লাহ্‌ 
ও কিয়ামত দিবসে (পুরোপুরি) বিশ্বাস করে, তাদেরকে আপনি আল্লাহ্‌ ও তার রস্লের 
বিরুদ্ধাচরণকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবেন না, যদিও তারা তাদের পিতা, পুত্র, ভ্রাতা 
অথবা জ্ঞাতি গোষ্ঠী হয়। তাদের অন্তরে আল্লাহ্‌ ঈমান লিখে দিয়েছেন এবং তাদের (অন্তরকে ) 

শক্তিশালী করেছেন স্বীয় ফয়য দ্বারা (‘ফয়ষ’ বলে নূর বোঝানো হয়েছে অর্থাৎ হিদায়ত 


WD A Ww AS 7و‎ 


অনুযায়ী বাহ্যিক কর্ম এবং অভ্যন্তরীণ প্রশান্তি । ২৪ ) ৩৯ 3 9 ৮5৩ ৪১ আয়াতে এই 
| سے ص‎ 


নূরই উল্লিখিত হয়েছে। এই নূর অর্থগত জীবনের কারণ। তাই একে রূহ্‌ বলে ব্যক্ত করা 
হয়েছে। মুমিনগণ এই সম্পদ দুনিয়াতে লাভ করবে এবং পরকালে) তিনি তাদেরকে জান্নাতে 
দাখিল করবেন, যার তলদেশে নদী প্রবাহিত হবে। তারা তথায় চিরকাল থাকবে । আল্লাহ্‌ 
তা'আলা তাদের প্রতি সন্তভস্ট এবং তারা আল্লাহ্‌র প্রতি সন্তৃস্ট। তারাই আল্লাহ্‌র দল। জেনে 


` Fl, আল্লাহ্‌র দলই সফলকাম হবে; (যেমন অন্য আয়াতে او لا تک علی هد ی‎ 


Nw A اس‎ “AS ASA و و‎ 7 রি 


বলা হয়েছে) ।‏ ولائک هر এরপর ১৯৬০)‏ سن روم 


সুরা মুজাদালা ৩৫১ 
আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


۸ مس و مه و‎ Gg #2 ۵ 0ش سح‎ পাশ AN 0 ر ص‎ Nee 

আয়াতে আল্লাহ্‌‏ 27- | لم )91 الذ پر تو لواقو ما غضب الله علیهم. 
তা'আলা সেসব লোকের দুরবস্থা ও পরিণামে কঠোর শাস্তির কথা উল্লেখ করেছেন, যারা‏ 
আল্লাহ্‌র শব্রু কাফিরদের সাথে বন্ধুত্ব রাখে। মুশরিক, ইহুদী, খুস্টান অথবা অন্য যে-কোন‏ 
প্রকার ক।ফিরের সাথে কোন মুসলমানের বন্ধুত্ব রাখা জায়েয নয়। এটা যুক্তিগতভাবে সম্ভব-‏ 
পরও নয়। কেননা, মুমিনের আসল সম্পদ হচ্ছে আল্লাহ্‌র মহব্বত। কাফির আল্লাহ্‌র‏ 
দুশমন। যার অন্তরে কারও প্রতি সত্যিকার মহব্বত ও বন্ধুত্ব আছে, তার শত্রুর প্রতিও‏ 
মহব্বত ও বন্ধুত্ব রাখা তার পক্ষে কিছুতেই সম্ভবপর নয়। এ কারণেই কোরআন পাকের‏ 
অনেক আয়াতে কাফিরদের সাথে বন্ধুত্বের কঠোর নিষেধাক্তা সম্পকিত বিধি-বিধান ব্যক্ত .‏ 
হয়েছে এবং যে মুসলমান কাফিরদের সাথে আন্তরিক বন্ধত্ব রাখে, তাকে কাফিরদেরই‏ 
দলভুক্ত মনে করার শাস্তিবাণী উচ্চারিত হয়েছে। কিন্তু এসব বিধি-বিধান আন্তরিক বন্ধুত্বের‏ 
সাথে সম্পৃক্ত।‏ 


কাফিরদের সাথে সদ্ব্যবহার, সহানুভূতি, শুভেচ্ছা, অনুগ্রহ, বাণিজ্যিক ও অর্থনৈতিক 
আদান-প্রদান করা বন্ধুত্বের অর্থের মধ্যে দাখিল নয়। এগুলো কাফিরদের সাথেও করা 
জায়েষ। রস্লুল্লাহ্‌ (সা) ও সাহাবায়ে কিরামের প্রকাশ্য কাজ-কারবার এরর পক্ষে সাক্ষ্য দেয়। 
তবে এসব ব্যাপারে লক্ষ্য রাখা জরুরী যে, এগুলো যেন নিজ ধর্মের জন্য ক্ষতিকর না হয়, 
ঈমান ও আমলে শৈথিল্য সৃল্টি নাকরে এবং অন্য মুসলমানদের জন্যও ক্ষতিকর না হয়। 


পা er AT AO 


সঃ 5 কোন কোন রেওয়ায়েতে আছে, এই আয়াত‏ ن على ১‏ ب 


আবদুল্লাহ্‌ ইবনে উবাই ও আবদুল্লাহ ইবনে নাবতাল মুনাফিক সম্পর্কে অবতীর্ণ হয়েছে। 
একদিন রসূলুল্লাহ (সা) সাহাবায়ে কিরামের সাথে বসা ছিলেন, এমন সময় তিনি বললেন $ 
এখন তোমাদের কাছে এক ব্যক্তি আগমন করবে । তার অন্তর নিষ্ঠুর এবং সে শয়তানের 
চোখে দেখে। এর কিছুক্ষণ পরই আবদুল্লাহ ইবনে নাবতাল আগমন করল? তার চক্ষু ছিল 
নীলাভ; দেহাবয়ব বেঁটে, গোধূম বর্ণ এবং সে ছিল হাল্কা *মশুনমণ্তিত। রসূলুল্লাহ সো) তাকে 
বললেন ঃ তুমি এবং তোমার সঙ্গীরা আমাকে গালি দেয় কেন £ সে শপথ করে বললঃ আমি 
এরূপ করিনি। এরপর সে তার সঙ্গীদেরকেও ডেকে আনল এবং তারাও মিছেমিছি শপথ 
করল । আল্লাহ তা“আলা এই আয়াতে তাদের মিথ্যাচার প্রকাশ করে দিয়েছেন ।-- (কুরতুবী ) 


A a 


মুসলমানের আন্তরিক বন্ধুত্ব কাফিরের সাথে হতে পারে নাঃ تجد تو ما‎ J 
A al Go A زج ردص‎ ATLA পা 2 AB 


م سنو ن 2490 خی ی 0000000 


سے سح لم 


প্রথম আয়াতসমূহে কাফির ও মুশরিকদের সাথে বন্ধুত্বকারীদের প্রতি‏ 31 ء هم الاب 
আল্লাহ্‌র গযব ও কঠোর শাস্তির বর্ণনা ছিল। এই আয়াতে তাদের বিপরীতে খাটি মুসলমানদের‏ 


৩৫২ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


অবস্থা বর্ণিত হয়েছে যে, তারা আল্লাহ্র শত্র, অর্থাৎ কাফিরদের সাথে বন্ধুত্ব ও আন্তরিক 
সম্পর্ক রাখে না, যদিও সেই কাফির তাদের পিতা, পুত্র, ভ্রাতা অথবা নিকটাতআ্ীয়ও হয়। 

সাহাবায়ে কিরাম রো) সবারই এই অবস্থা ছিল । A তফসীরবিদগণ অনেক 
সাহাবীর এমন ঘটনা বর্ণনা করেছেন, যাতে পিতা, পুত্র, ভ্রাতা প্রমুখের সুখ থেকে ইসলাম 
অথবা রসূলুল্লাহ (সা)-র বিরুদ্ধে কোন কথা শুনে সম্পর্কছেদ করে দিয়েছেন, তাদেরকে 
শাস্তি দিয়েছেন এবং কতককে হত্যাও করেছেন । 

একবার সাহাবী আবদুল্লাহ (রা)-র সামনে তার মুনাফিক পিতা আবদুল্লাহ ইবনে 
উবাই রস্লুল্লাহ্‌ সো) সম্পর্কে ধুষ্টতাপূর্ণ উক্তি করল। তিনি তৎক্ষণাৎ রসূলুল্লাহ (সা)-র 
কাছে এসে পিতাকে হত্যা করার অনুমতি চাইলেন। কিন্তু রস্লুল্লাহ্‌ (সা) তাঁকে অনুমতি 
দিলেন না। একবার হযরত আবু বকর রো)-এর সামনে তাঁর পিতা আবু কোহাফা রস্লে 
করীম (সা) সম্পর্কে কিছু ধুষ্টতাপুর্ণ উক্তি করলে দয়ার প্রতীক হযরত আবূ বকর রো) 
ক্রোধান্ধ হয়ে পিতাকে সজোরে চপেটাঘাত করেন। ফলে আবু কোহাফা মাটিতে লুটিয়ে 
পড়ে। খবর শুনে রস্লুল্লাহ্‌ সো) বললেন ঃ ভবিষ্যতে এরূপ করো না। হযরত আবু ওবায়দা 
(রা)-র পিতা জাররাহ্‌ ওহদ যুদ্ধে কাফিরদের সঙ্গী হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে 
এসেছিল। যুদ্ধক্ষেত্রে সে বারবার হযরত আবু. ওবায়দা (রা)-র সামনে আসত কিন্তু তিনি 
এড়িয়ে যেতেন। এরপরও যখন সে নিবৃত্ত হল না এবং পুত্রকে হত্যা করার চেষ্টা অব্যাহত 
রাখল, তখন হযরত আবু ওবায়দা (রা) বাধ্য হয়ে পিতাকে হত্যা করলেন । সাহাবায়ে 
কিরাম কর্তৃক এ ধরনের আরও অনেক ঘটনা সংঘটিত হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে 
আলোচ্য আয়াত অবতীর্ণ হয়।---( কুরতুবী ) 


মাস'আলাঃ পাপাসক্ত ফাসিক-ফাজির ও কার্যত ধর্মবিমুখ মুসলমানদের বেলায়ও 
অনেক ফিকহবিদ এই বিধান রেখেছেন যে, তাদের সাথে আন্তরিক বন্ধুত্ব রাখা কোন মসল- 
মানের পক্ষে জায়েয হতে পারে না। কাজকর্মের প্রয়োজনে সহযোগিতা অথবা প্রয়োজন মাফিক 
সাহচর্য ভিন্ন কথা, যার মধ্যে ফিস্ক তথা পাপাসক্তির বীজাণু বিদ্যমান আছে, একমাত্র তার 


অন্তরেই কোন ফাসিক ও পাপাসক্তের প্রতি বন্ধুত্ব ও ভালবাসা থাকতে পারে। তাই রসূলে 
করীম সো) তাঁর দোয়ায় বলতেন : لغا چر علی یدا‎ 0 1১ 1 অর্থাৎ হে আল্লাহ ! 
আর্মাকে কোন পাপাসক্ত ব্যক্তির কাছে খণী করো না। অর্থাৎ তার কোন অনুগ্রহ যেন আমার 
উপর না থাকে । কেননা,সন্ত্ান্ত মানুষ স্বভাবগত গুণের কারণে অনুগ্রহকারীর প্রতি বন্ধুত্ব ও 


ভালবাসা রাখতে বাধ্য হয়। কাজেই ফাসিকদের অনুগ্রহ কবূল করা তাদের প্রতি মহব্বতের 
সেতু । রসূলুল্লাহ (সা) এই সেতু নির্মাণ থেকেও আশ্রয় প্রার্থনা করেছেন ।--€ কুরতবী ) 


3 ۸ س‎ AS AS eee 


১ ১২ 15___এখানে কেউ কেউ রাহ্‌-এর তফসীর করেছেন নূর,‏ بر وج سنة 
যা মু'মিন ব্যক্তি আল্লাহ্‌র পক্ষ থেকে প্রাপ্ত হয়। এই নূরই তার সৎকর্ম ও আন্তরিক‏ 
প্রশান্তির উপায় হয়ে থাকে। বলা বাহুল্য, এই প্রশান্তি একটি বিরাট শক্তি। আবার কেউ‏ 
কেউ রাহ-এর তফসীর করেছেন কোরআন ও কোরআনের প্রমাণাদি। কারণ, এটাই‏ 
 মুর্খমনের আসল ۰۲ ।--( কুরতুবী )‏ 


ہس و 
সরা হাশর‏ 


মদীনায় অবতীর্ণ, ২৪ আয়াত, ৩ রুকু 


جن و اال یں الکو بوه 
ol a SI oS ১0 ৬১৯৯৪ 2 2 Ga) ) ১74‏ 
৬৫০০৮ (26৩25‏ لیف ৪১২ দেরী‏ 
AA রর uf ০:‏ انح রর‏ 
رش ی یی ی ات নে ১:৫৮‏ 
سس ৰ‏ سك رو ام 
ডে E‏ لو রি‏ ا 


পরম করুণাময় ও , অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুর 


(১) নভোমণ্ডল ও ভূমগুলে যা কিছু আছে, সবই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। 
তিনি পরাক্রমশালী, মহাজানী। (২) তিনিই কিতাবধারীদের মধ্যে যারা কাফির, তাদে- 
রকে প্রথমবার একত্র করে তাদের বাড়ী-ঘর থেকে বহিষ্কার করেছেন। তোমরা ধারণাও 
করতে পারনি যে, তারা বের হবে এবং তারা মনে করেছিল থে, তাদের দুর্গ গুলো তাদেরকে 
আল্লাহ্‌র কবল থেকে রক্ষা করবে। অতঃপর আল্লাহ্‌র শাস্তি তাদের উপর এমন দিক 
থেকে আসল, যার কল্পনাও তারা করেনি । আল্লাহ্‌ তাদের অন্তরে ত্রাস সঞ্চার করে দিলেন । 
৪৫--- 


৩৫৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


তারা তাদের বাড়ী-ঘর নিজেদের হাতে এবং মুসলমানদের হাতে ধ্বংস করাছিল। অতএব 
হে চক্ষুক্মান ব্যক্তিগণ, তোমরা শিক্ষা গ্রহণ কর। (৩) আল্লাহ, যদি তাদের জন্য নিবাসন 
অবধারিত না করতেন, তবে তাদেরকে দুনিয়াতে শাস্তি দিতেন। আর পরকালে তাদের 
জন্য রয়েছে জাহাল্নামের আযাব । (8) এটা এ কারণে যে, তারা আল্লাহ্‌ ও তার রসুলের 
বিরুদ্ধাচরণ করেছে। যে আল্লাহ্‌র বিরুদ্ধাচরণ করে, তার জানা উচিত যে, আল্লাহ্‌ কঠোর 
শাস্তিদাতা। (৫) তোমরা যে কিছু কিছু খজ্র র্ক্ষ কেটে দিয়েছ এবং কতক না কেটে 
ছেড়ে দিয়েছ, তা তো আল্লাহ্‌ রই আদেশে এবং যাতে তিনি অবাধ্যদেরকে লাঞ্ছিত করেন। 


تحت 


যোগসূত্র ও ۲۰-2512 ۶ ۶55 5 মুনাফিক ও ইহুদীদের বন্ধুত্বের নিন্দা 
করা হয়েছিল। এই সূরায় ইহুদীদের দুনিয়াতে নির্বাসনদণ্ড ও পরকালে জাহামামের 
শাস্তির কথা উল্লেখ করা হয়েছে । ইহুদীদের রুত্তান্ত এই যে, রস্লুল্লাহ্‌ (সা) মদীনায় 
আগমন করার পর ইহুদীদের সাথে শাস্তিটুক্তি সম্পাদন করে। ইহুদীদের বিভিন্ন গোত্রের 
মধ্যে এক গোত্র ছিল বনূ নুঘায়ের । তারাও শান্তিচুক্তির অন্তর্ভূক্ত ছিল। তারা মদীনা 
থেকে দু'মাইল দূরে বসবাস করত। একবার আমর ইবনে উমাইয়া যমরীর হাতে দু'টি 
হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। চুক্তির শর্ত অনুযায়ী এর রক্ত বিনিময় আদায় করা মুসল- 
মান-ইহুদী সকলেরই কর্তব্য ছিল। রসূলুল্লাহ, (সা) এর জন্য মুসলমানদের কাছ খেকে 
চাদা তূললেন। অতঃপর ছুক্তি অনুযায়ী ইহুদীদের কাছ থেকেও রক্ত বিনিময়ের অর্থ গ্রহণ 
করার ইচ্ছা করলেন । সেমতে তিনি বন্‌ নুযায়ের গোত্রের কাছে গমন করলেন । তারা 
দেখল যে, পয়গম্থরকে হত্যা করার এটাই প্ররুষ্ট সুযোগ । তাই তারা রস্লুল্লাহ (সা)-কে 
এক জায়গায় বসিয়ে দিয়ে বলল ঃ আপনি গ্রখানে অপেক্ষা করুন । আমরা রক্ত বিনি- 
ময়ের অর্থ সংগ্রহ করার ব্যবস্থা করছি। এরপর তারা গোপনে পরামর্শ করে স্থির করল 
যে, তিনি যে প্রাচীরের নীচে উপবিষ্ট আছেন, এক ব্যক্তি সেই প্রাচীরের উপরে উঠে একটি 
বিরাট ও ভারী পাথর তার উপর ছেড়ে দেবে, যাতে তার ভবলীলা সাঙ্গ হয়ে যায়। ۹ 
রাখে আল্লাহ মারে কে? রসুলুল্লাহ, (সা) তৎক্ষণাৎ ওহীর মাধ্যমে এই চক্রান্তের বিষয় 
তবগত হয়ে গেলেন। তিনি সেস্থান ত্যাগ করে চলে এলেন এবং ইহদীদেরকে বলে পাঠা- 
লেনঃ তোমরা অঙ্গীকার ভঙ্গ করে চুক্তি লংঘন করেছ। অতএব তোমাদেরকে দশদিনের 
সময় দেওয়া হল। এই সময়ের মধ্যে তোমরা যেখানে ইচ্ছা চলে যাও। এই সময়ের 
পর কেউ এ স্থানে দৃষ্টিগোচর হলে তার গর্দান উড়িয়ে দেওয়া হবে। বন্নুযায়ের মদীনা 
ত্যাগ করে চলে যেতে সম্মত হলে আবদুল্লাহ্‌ ইবনে উবাই মুনাফিক তাদেরকে বাধা দিয়ে 
বলল £ তোমরা এখানেই থাক । অন্যত্র যাওয়ার প্রয়োজন নেই। আমার অধীনে দুই 
হাজার যোদ্ধার একটি বাহিনী আছে। তারা প্রাণ দেবে, ہی‎ তোমাদের গায়ে একটি 
অশাচড়ও লাগতে দেবে না। রূহুল মা“আনীতে আছে এ ব্যাপারে ওদিয়া ইবনে মালিক, 
মুম়্ায়দ এবং রায়েস ও আবদুল্লাহ্‌ ইবনে উবাই-এর সাথে শরীক ছিল। বন্‌ নুষায়ের তাদের 
দ্বারা প্ররোচিত হয়ে রসূলুল্লাহ সো)-কে সদরে বলে পাঠাল $ আমরা কোথাও যাব'না। 
আপনি যা করতে পারেন, করেন। অতঃপর রসূলুল্লাহ (সা) সাহাবায়ে ক্িরামকে সাথে 
নিয়ে বনূ নুষায়ের গোন্রকে আক্রমণ করলেন। বনু নুযায়ে, দুর্গের ফটক বন্ধ করে বসে 


স্রা হাশর ৩৫৫ 


রইল এবং মুনাফিকরাও আত্মগোপন করল। রসূলুল্লাহ (সা) তাদেরকে চতুদিক থেকে 
অবরোধ করলেন এবং তাদের খর্জ'র রক্ষে আগুন ধরিয়ে দিলেন এবং কিছু কর্তন করিয়ে 
مج‎ অবশেষে নিরুপায় হয়ে তারা নির্বাসনদণ্ড মেনে নিল! রসূলুল্লাহ (সা) এই 
অবস্থায়ও তাদের প্রতি সৌজন্য প্রদর্শন করে আদেশ দিলেন, আসবাবপত্র যে পরিমাণ সঙ্গে 
নিয়ে যেতে পার, নিয়ে যাও। তবে কোন অস্ত্রশস্ত্র সঙ্গে নিতে পারবে না। এগুলো বাজেয়াপ্ত 
করা হবে। সেমতে বনু নুযায়েরের কিছু লোক সিরিয়ায় এবং কিছু লোক খায়বরে চলে 
গেল। সংসারের প্রতি অসাধারণ মোহের কারণে তারা গৃহের কড়ি কাঠ, তক্তা ও কপাট 
পর্যন্ত উপড়িয়ে নিয়ে গেল। ওহদ যুদ্ধের পর চতুর্থ হিজরীর রবিউল আউয়াল মাসে এই 
ঘটনা সংঘটিত হয়। এরপর হযরত উমর রো) তার খিলাফতকালে তাদেরকে পুনরায় 
অন্যান্য ইহুদীর সাথে খায়বর থেকে সিরিয়ায় নির্বাসিত করেন। এই নির্বাসনদ্বয়ই ‘প্রথম 
সমাবেশ ও দ্বিতীয় সমাবেশ” নামে অভিহিত ।---যোদুল মা'আদ) 


তফসীরের সার-সংক্ষেপ 


নভোমগুল ও ভূমণ্ডলে যাকিছু আছে, সবই আল্লাহ্‌র পবিত্রতা বর্ণনা করে। তিনি 
পরাক্রমশালী, মহাজানী। (তাঁর 55, শক্তি-সামর্থ্য ও প্রজ্ঞার এক প্রভাব এই যে, তিনিই 
কাফির কিতাবধারীদেরকে অর্থাৎ বন্‌ নুযায়েরকে) তাদের বসতবাড়ী থেকে প্রথমবার 
একত্র করে বহিষ্কার করেছেন। [যূহরী বলেনঃ তারা প্রথমবার এই বিপদে পতিত 
হয়েছিল, যা ছিল তাদের দুক্ষমমের ফলশৃন্ণতি। এতে পুনরায় তাদের এই বিপদে পতিত হওয়ার 
ভবিষ্যদ্বাণীর দিকে সুম্ম ইঙ্গিত আছে। সেমতে হযরত উমর রো) তার খিলাফতকালে 
প্নরায় তাদেরকে আরবভূমি থেকে বহিক্ষার করেন। তাদের বাস্তভিটা থেকে বহিক্ষার 
করা মুসলমানদের শক্তি ও প্রাধান্যের বহিঃপ্রকাশ ছিল। মুসলমানগণ, তাদের সাজসরঞ্জাম 
ও জাকজমক দেখে ] তোমরা ধারণা করতে পারনি যে, তারা (কখনও তাদের বাস্তুভিটা 
থেকে) বের হবে এবং € খোদ) তারা মনে করেছিল যে, তাদের দুর্গগুলো তাদেরকে 
আল্লাহ্‌র প্রতিশোধ থেকে রক্ষা করবে। অর্থাৎ তারা তাদের দুর্ভেদ্য দুর্গের কারণে নিশ্চিত 
ছিল। তাদের মনে কোন সময় অদৃশ্য প্রতিশোধের আশংকাও জাগত না। অতঃপর 
আল্লাহ্‌র শাস্তি তাদের উপর এমন জায়গা থেকে আসল, যার কল্পনাও তারা করেনি । 
(অর্থাৎ তারা মুসলমানদের হাতে বহিষ্কৃত হল, যাদের নিরস্ত্রতার প্রতি লক্ষ্য করলে এরূপ 
সম্ভাবনাই ছিল না, এই নিরস্ত্র লোকেরা সশম্্রদের বিপক্ষে বিজয়ী হবে।) তাদের অন্তরে 
(আল্লাহ তা'আলা মুসলমানদের ) ত্রাস সথম্টি করেছিলেন। ( এই ন্রাসের কারণে তারা বের 
হয়ে যাওয়ার ইচ্ছা করল। তখন তাদের অবস্থা ছিল এই যে,) তারা তাদের বাড়ীঘর 
নিজেদের হাতে এবং মুসলমানদের হাতে ধ্বংস করছিল। (অর্থাৎ কড়িকাঠ, তক্তা ইত্যাদি 
নিয়ে যাওয়ার জন্য নিজেরাও গৃহ ধ্বংস করছিল এবং মুসলমানরাও তাদের অন্তর 
ব্যথিত করার জন্য ঘরবাড়ী বিধ্বস্ত করছিল।) অতএব হে চক্ষুক্মান ব্যক্তিগণ (এ অবস্থা 
দেখে) শিক্ষা গ্রহণ কর। আল্লাহ. ও রসূলের বিরুদ্ধাচরণের পরিণতি মাঝে মাঝে দুনিয়া 
তেও শোচনীয় হয়ে থাকে)। আল্লাহ যদি তাদের ভাগ্যে নির্বাসন অবধারিত না করতেন 
তবে তাদেরকে দুনিয়াতেই (হত্যার) শাস্তি দিতেন যেমন তাদের পরে বনী কোরায় যার 


৩৫৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


ক্ষেত্রে তাই হয়েছে। দুনিয়াতে যদিও তারা শাস্তির কবল থেকে বেঁচে গেছে, কিন্তু ) 
পরকালে তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব । এ কারণে যে, তারা আল্লাহ্‌ ও তাঁর রস্‌- 
লের বিরুদ্ধাচরণ করেছে। যে ব্ক্তি আল্লাহ, ও তার রসূলের বিরুদ্ধাচরণ করে, তার 
জানা উচিত যে, আল্লাহ কঠোর শাস্তিদাতা (তাদের এই বিরুদ্ধাচরণ ছ্বিবিধ প্রকারে হয়েছে। 
এক. চুক্তি ভঙ্গ করা, যে কারণে নির্বাসনদণ্ড হয়েছে এবং দুই. আল্লাহ্‌র প্রতি বিশ্বাস স্থাপন 
নাকরা। এটা পরকালীন আযাবের কারণ। ইহুদীরা বলেছিল $ রক্ষ কর্তন করা ও রৃক্ষে 
অগ্নি সংযোগ করা অসমর্থের শামিল। অনর্থ নিন্দনীয়। এ ছাড়া কিছুসংখ্যক মুসলমান 
মনে করেছিল যে, এসব রৃক্ষ ভবিষ্যতে মূসলমানদেরই হয়ে যাবে। কাজেই এগুলো কর্তন 
মা করাই উত্তম। সেমতে তারা কর্তন করেনি। আবার কেউ কেউ ইছদীদের অন্তর ব্যথিত 
করার উদ্দেশ্যে কর্তন করেছে। অতঃপর এসব বিষয়ের জওয়াব দেওয়া হচ্ছে। জওয়াবের 
সাথে উভয় কাজকে সঠিক বলা হয়েছে। ইরশাদ হচ্ছে $ তোমরা যে কতক খর্জ_র 5 
কেটে দিয়েছ (এমনিভাবে যে কিছু পুড়িয়ে দিয়েছে) এবং কতক না কেটে কাণ্ডের উপর 
দাড়ানো ছেড়ে দিয়েছ, তা তো (অর্থাৎ উভয় কাজই) আল্লাহ্‌র আদেশ (-ও সন্তুষ্টি ) অনু- 
যায়ীই, তাতে তিনি ক।ফিরদেরকে লাঞ্িত করেন। (অর্থাৎ উভয় কাজের মধ্যে উপযো- 
গিতা আছে। ছেড়ে দেওয়ার মধ্যেও মুসলমানদের এক সাফল্য এবং কাফিরদেরকে বিক্ষু্ধ 
করার ফায়দা আছে। কারণ, এগুলো মুসলমানরা ভোগ করবে । পক্ষান্তরে কর্তন করা 
ও পুড়িয়ে দেওয়ার মধ্যে মুসলমানদের অপর সাফল্য অর্থাৎ তাদের প্রাধান্য ۲ পাওয়া 
এবং কাঁফিরদেরকে বিক্ষব্ধ করার ফায়ানা আছে। অতএব উভয় কাজ প্রজ্ঞাভিত্তিক হওয়ার 
কারণে এগুলোতে কোন দোষ নেই। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


সূরা হাশরের বৈশিষ্ট্য ও বন্‌ নুযায়ের গোত্রের ইতিহাস £ সমগ্র সূরা হাশর ইহুদী 
বন্‌ নুযায়ের গোল্র সম্পর্কে অবতীর্ণ হয়েছে ।--€ ইবনে ইসহাক) হযরত ইবনে আব্বাস 
(রো) এই স্রার নামই সূরা বনূ নুষায়ের বলতেন ---(ইবনে কাসীর) বন্‌ নুযায়ের হযরত 
হারূন আ)-এর সন্তান-সন্ততিদের মধ্যে একটি ইহুদী গোত্র। তাঁদের পিতৃপৃরুষগণ তও- 
রাতের পণ্ডিত ছিলেন। তওরাতে খাতামুল আত্মিয়া মুহাশ্মদ (সা)-এর সংবাদ, 517 
ও আলামত বণিত আছে এবং তাঁর মদীনায় হিজরতের কথাও উল্লিখিত আছে। এই পরি- 
বার শেষ নবী সো)-র সাহচর্যে থাকার আশায় সিরিয়া থেকে মদীনায় স্থানান্তরিত হয়ে- 
ছিল। তাদের বর্তমান লোকদের মধ্যেও কিছুসংখ্যক তওরাতের পণ্ডিত ছিল 1۹ھ‎ I 
ল্লাহ্‌ সো)-র মদীনায় আগমনের পর তাকে আলামত দেখে চিনেও নিয়েছিল যে, ইনিই 
শেষ নবী সো)। কিন্তু তাদের ধারণা ছিল যে, শেষ নবী হযরত হারূন (আ)-এর বংশধরদের 
মধ্যে তাদের পরিবার থেকে আবিভ্ভত হবেন। তা না হয়ে শেষ নবী প্রেরিত হয়েছেন বনী 
ইসরাইলের পরিবর্তে বনী ইসমাঈলের বংশে । এই প্রতিহিংসা তাদেরকে বিশ্বাস স্থাপনে 
বাধা দিল। এতদসন্ত্বেও তাদের অধিকাংশ লোক মনে মনে জানত এবং চিনত যে, ইনিই 
শেষ নবী। বদর যুদ্ধে মুসলমানদের বিস্ময়কর বিজয় এবং মুশরিকদের শোচনীয় পরাজয় 
দেখে তাদের বিগ্লাস আরও বৃদ্ধি পেয়েছিল। এর স্বীকারোক্তি তাদের মুখে শোনাও গিয়েছিল, 


সূরা হাশর ৩৫৭ 


কিন্তু এই বাহ্যিক জয়-পরাজয়কে সত্য ও মিথ্যা চেনার মাপকাঠি করাটাই ছিল অসার ও 
দুর্বল ভিত্তি। ফলে ওহদ যুদ্ধের প্রথমদিকে যখন মুসলমানদের বিপর্যয় দেখা দিল এবং 
কিছু সাহাবী শহীদ হলেন, তখন তাদের বিশ্বাস টল্টলায়মান হয়ে গেল। এরপরই তারা 
মুশরিকদের সাথে বন্ধৃত্ব শুরু করে দিল । 


এর আগে ঘটনা এই হয়েছিল যে, রসূলুল্লাহ (সো) মদীনা পৌছে রাজনৈতিক দৃর- 
দর্শিতার কারণে সর্বপ্রথম মদীনায় ও তৎপার্খবতাঁ এলাক্কায় বসবাসকারী ইহুদী গোল্র- 
সমূহের সাথে শান্তিচুক্তি সম্পাদন করেছিলেন। চুক্তিতে উল্লেখ করা হয়েছিল যে, ইহুদীরা 
মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে প্রবৃত্ত হবে না এবং কোন আক্রমণকারীকে সাহায্য করবে Î | 
তারা আক্রান্ত হলে মুসলমানগণ তাদেরকে সাহায্য করবে। শান্তি চুক্তিতে আরও অনেক 
ধারা ছিল। “সীরত ইবনে হিশামে' এর বিস্তারিত বর্ণনা আছে। এমনিভাবে বনূ নুযায়েরসহ 
ইহুদীদের সকল গোত্র এই চুক্তির وت‎ ছিল। মদীনা থেকে দুই মাইল দূরে বনূ নুযা- 
য়েরের বসতি, দুভেদ্য দুর্গ এবং বাগবাগিচা ছিল। 


ওহদ যুদ্ধ পর্যন্ত তাদেরকে বাহ্যত এই শান্তিচুক্তির অনুসারী দেখা যায়। কিন্তু 
ওহদ যুদ্ধের পর তারা বিশ্বাসঘাতকতা ও গোপন দুরভিসন্ধি শুরু করে দেয়। এই বিশ্বাস- 
ঘাতকতার সচনা এভাবে হয় যে, বনূ নুযায়েরের জনৈক সর্দার কা'ব ইবনে আশরাফ ওহদ 
যুদ্ধের পর আরও চল্লিশজন ইহদীকে সাথে নিয়ে মক্কা পৌছে এবং ওহদ যুদ্ধ ফেরত 
কোরায়শী কাফিরদের সাথে সাক্ষাৎ করে। দীর্ঘ আলোচনার পর রস্লুল্লাহ (সা) ও 
মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার চুক্তি উভয় পক্ষের মধ্যে চূড়ান্ত হয়। চুক্তিটি পাকাপোক্ত 
করার উদ্দেশ্যে কাব ইবনে আশরাফ চল্লিশজন ইহুদীসহ এবং প্রতিপক্ষের আবু সুফিয়ান 
চল্লিশজন কোরায়শী নেতাসহ কা'বা গুহে প্রবেশ করে এবং বায়তুল্লাহর গিলাফ স্পশ করে 
পারস্পরিক সহযোগিতা ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার অঙ্গীকার করে। 


চুক্তি সম্পাদনের পর কাণব ইবনে আশরাফ মদীনায় ফিরে এলে জিবরাঈল (আ) 
রসূলুল্লাহ (সা)-কে আদ্যোপান্ত ঘটনা এবং চুক্তির বিবরণ বলে দেন। অতঃপর রস্লুল্লাহ্‌ 
(সো) কাণব ইবনে আশরাফকে হত্যার আদেশ জারি করেন এবং সাহাবী মুহাম্মদ ইবনে 
মাসলামা রো) তাকে হত্যা করেন। 


এরপর বন্‌ নুযায়েরের আরও অনেক চক্রান্ত সম্পর্কে রসূলুল্লাহ (সা) অবহিত হতে 
থাকেন। তন্মধ্যে একটি উপরে শানে-নুযূলে বণিত হয়েছে যে, তারা স্বয়ং রস্লে করীম 
(দা)-কে হত্যার চক্রান্ত করে। যদি ওহীর মাধ্যমে রসূলুল্লাহ (সা) তাৎক্ষণিকভাবে এই 
চক্রান্ত সম্পর্কে অবহিত না হতেন, তবে তারা হত্যার এই ষড়যন্ত্রে সফলকাম হয়ে যেত। 
কেননা, যে গৃহের নীচে তারা রসূলুল্লাহ (সা)-কে বসিয়েছিল তার ছাদে চড়ে একটি প্রকাণ্ড 
ভারী পাথর তার মাথায় ছেড়ে দেওয়ার পরিকল্পনা প্রায় সম্পন্ন হয়ে গিয়েছিল। যে ব্যক্তি 
এই পরিকল্পনা বাস্তবায়নে নিয়োজিত হয়েছিল, তার নাম ওমর ইবনে জাহ্‌্হাশ। আল্লাহ্‌ 
তা'আলার হিফাষতের কারণে এই পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়। 


একটি শিক্ষা £ আশ্চর্যের বিষয়, পরবর্তী পর্যায়ে বন্‌ নুঘায়েরের সবাই নিৰ্বাসিত 
হয়ে মদীনা ছেড়ে চলে গেল। কিন্ত তাদের মধ্যে মাত্র দুই ব্যক্তি মুসলমান হয়ে মদীনাতেই 


৩৫৮ . ۱ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


নিরাপদ জীবন যাপন করতে থাকে । তাদের একজন ছিল এই ওমর ইবনে জাহ্হাশ, দ্বিতীয় 
জন তার পিতৃব্য ইয়ামীন ইবনে আমর ইবনে কা“ব।--€ ইবনে কাসীর ) 


আমর ইবনে উন্াইয়া যমরীর ঘট্টনা 8 শানে-নুযূলের ঘটনায় বর্ণনা করা হয়েছে 
যে, আমর ইবনে উমাইয়া যমরীর হাতে দু'টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল । রস্লুল্লাহ 
(সা) এই হত্যাকাণ্ডের রক্ত বিনিময় সংগ্রহের চেস্টা করছিলেন। এ ব্যাপারেই বনু নুষায়ে- 
রের চদা আদায়ের জন্য তিনি তাদের জনপদে গমন করেছিলেন। এর পটভূমি বর্ণনা 
প্রসঙ্গে ইবনে কাসীর লিখেন £ মুসলমানদের বিরুদ্ধে কাফিরদের ষড়যন্ত্র ও Be 3 
কাহিনী নাতিদীর্ঘ। তন্মধ্যে বীরে-মাউনার ঘটনাটি ইসলামের ইতিহাসে সুবিদিত ।একবার 
কিছুসংখ্যক মুনাফিক ও কাফির তাদের জনপদে ইসলাম প্রচারের জন্য রস্লুল্লাহ্‌ সা)-র 
কাছে একদল সাহাবী প্রেরণ করার আবেদন করে। তিনি সম্তরজন সাহাবীর একটি 
দল তাদের সাথে পাঠিয়ে দেন। কিন্তু পরে জানা যায় যে, এটা নিছক একটা চক্রান্ত ছিল। 
কাফিররা মুসলমানগণকে হত্যা করার পরিকল্পনা করে এবং এতে তারা সফলও হয়ে যায়। 
সাহাবীগণের মধ্যে একমান্্র আমর ইবনে যমরী (রা) কোনরূপে পলায়ন করতে সক্ষম হন। 
ধিনি এই মান্র কাফিরদের বিশ্বাসঘাতকতা এবং তাঁর উনসত্তর জন সঙ্গীর নৃশংস হত্যাকাণ্ড 
স্রচক্ষে দেখে এসেছিলেন, কাফিরদের মুকাবিলায় তাঁর মনোরত্তি কি হবে, তা অনুমান 
করা কারও পক্ষে কঠিন হওয়ার কথা নয়। ঘটনাক্রমে মদীনায় ফিরে আসার সময় পথি- 
মধ্যে তিনি দুইজন কাফিরের মুখোমুখি হন। তিনি কালবিলম্ব না'করে উভয়কে হত্যা 
করে দেন। পরে জানা যায় যে, তারা ছিল বনী আমের গোত্রের লোক, যাদের সাথে রসুলু- 
715 সো)-র শাস্তি চুক্তি ছিল। 


আজকালকার রাজনৈতিক চুক্তিসমূহে প্রথমেই ছুক্তিভঙ্গের পথ খুঁজে নেওয়া হয়। 
কিন্ত রস্লে করীম (সা)-এর চুক্তি এরূপ ছিল না। এখানে যা কিছু মুখ অথবা কলম দিয়ে 
বের হয়ে যেত, তা ধর্মীয় ও আল্লাহ্‌র নির্দেশের মর্যাদা রাখত এবং তা যথাযথ পালন করা 
অপরিহার্য হয়ে যেত। আমরের এই ভ্রান্তি সম্পর্কে অবগত হয়ে রসূলুল্লাহ (সা) শরীয়তের 
আইনানুষায়ী নিহত ব্যক্তিদের রক্ত বিনিময় দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। এজন তিনি 
মুসলমানদের কাছ থেকে চাদা সংগ্রহ করেন এবং চাদার ব্যাপারে তাকে বন্‌ নুযায়ের গোত্রেও 
গমন করতে হয় | ۱ 


ইসলাম ও মুসলমানদের উদারতা বতমান রাজনীতিকদের জন্য একটি 1۲ 
ব্যাপার ঃ আজকালকার বড় বড় রাষ্ট্রপ্রধান ও সরকার মানবাধিকার সংরক্ষণকল্পে সার- 
গর্ভ বক্ততা দেন, এর জন্য প্রতিষ্ঠান স্থাপন করেন এবং বিশ্বে মানবাধিকারের হর্তাকর্তা কথিত 
হন। প্রিয় পাঠক, উপরোক্ত ঘটনার প্রতি একবার লক্ষ্য করুন। বন্‌ নুযায়েরের ۱393 - 
পরি চক্রান্ত, বিশ্বাসঘাতকতা, রসূল হত্যার পরিকল্পনা ইত্যাদি ঘটনা একের পর এক রসুলে 
করীম (সা)-এর গোচরে আসতে থাকে। যদি এসব ঘটনা আজকালকার কোন মন্ত্রী 
ও রাষ্ট্রপ্রধানের গোচরীভূত হত তবে ইনসাফের সাথে বলুন তারা এহেন লোকদের সাথে 
কিরূপ ব্যবহার করতেন? আজকাল তো জীবিত লোকদের উপর পেট্রোল ঢেলে ময়দান 
পরিক্ষার করে দেওয়া কোন রাষ্ট্রীয় শক্তিরও মুখাপেক্ষী নয়। কিছু গুণ্ডা, নু্ষৃতকারী 


সূরা হাশর ৩৫৯ 


সংঘবদ্ধ হয়ে অনায়াসে এ কাজ সমাধা করে ফেলে। রাজকীয় রাগ ও গোসার লীলাখেলা 
এর চাইতে বেশীই হয়ে থাকে । 


কিন্তু এই রাষ্ট্র আল্লাহর ও তাঁর রসূল সো)-এর বনূ নুষায়েরের বিশ্বাসঘাতকতা যখন 
চূড়ান্ত পর্যায়ে পৌছে যায়, তখনও তিনি তাদের গণহত্যার সংকল্প করেন নি। তাদের মাল 
ও আসবাবপত্র ছিনিয়ে নেওয়ার কোন পরিকল্পনা করা হয়নি * বরং তিনি---০১) সব আস- 
বাবপন্ত্র নিয়ে কেবল শহর খালি করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন; (২) এর জন্যও তাদেরকে 
দশ দিনের সময় দেন, যাতে অনায়াসে সব আসবাবপত্র সাথে নিয়ে অন্যত্র স্থানান্তরিত হতে 
পারে! বন নুযায়ের এরপরেও যখন উঁদ্ধত্য প্রদর্শন করল, তখন জাতীয় পদক্ষেপ নেওয়ার 
প্রয়োজন দেখ! দেয়; তাই (৩) কিছু খর্জর রুক্ষ কাটা হয় এবং কিছু রক্ষে অগ্নি সংযোগ 
করা হয়, যাতে তারা প্রভাব ন্বিত হয়। কিন্ত দুর্গে অগ্নি সংযোগ অথবা গণহত্যার নির্দেশ 
তখনও জারি করা হয়নি; (8) অতঃপর তারা যখন বেগতিক হয়ে শহর ছেড়ে দেওয়ার 
সিদ্ধান্ত নিল, তখন সামরিক অভিযান সত্ত্বেও এক ব্যক্তি এক উটের পিঠে যে পরিমাণ 
আসবাবপত্র নিয়ে যেতে পারে সে পরিমাণ আসবাবপত্র নিয়ে যাওয়ার ক্ষমতা তাদেরকে দেওয়া 
হল। ফলে তারা গৃহের কড়িকাঠ, তক্তা এবং দরজার কপাট পর্যন্ত উটের পিঠে তুলে নিল ৫৫) 
তারা সব আসবাবপত্র সাথে নিয়ে যাচ্ছিল, কিন্তু কোন মুসলমান তাদের প্রতি বক্র দৃষ্টিতে 
তাকান নি। শান্ত ও মুক্ত পরিবেশে সম্পূর্ণ নিরুদ্বেগ অবস্থায় তারা আসবাবপত্র নিয়ে 
বিদায় হয়। 


রসূলুল্লাহ (সা) যে সময় শত্রুর কাছ থেকে ষোল আনা প্রতিশোধ গ্রহণ করার মত 
শক্তি ও ক্ষমতার অধিকারী ছিলেন, সেই সময় বন্‌ নুযায়েরের প্রতি তিনি এহেন উদারতা 
প্রদর্শন করেন। এই বিশ্বাসঘাতক, কুচক্রী শন্রদের সাথে তার এহেন উদার ব্যবহার, সেই 
ব্যবহারের নযীর, যা তিনি মন্ধা বিজয়ের পর তাঁর পুরাতন শব্দের সাথে করেছিলেন। 


ATA ۳ ۱ 
0০014 5 8-- বনু নুযায়েরের এই নির্বাসনকে কোরআন পাক “আউয়ালে হাশর” 


তথা প্রথম সর্মাবেশ আখ্যা দিয়েছে। এর এক কারণ তফসীরের সার-সংক্ষেপে বণিত হয়েছে 
যে, প্রাচীনকাল থেকে তারা এক জায়গায় বসবাস করত । স্থানান্তর ও নিবাসনের ঘটনা তাদের 
জীবনে এই প্রথমবার সংঘটিত হয়েছিল। এর আরও একটি কারণ এই যে, ইসলামের 
ভবিষ্যৎ প্রকৃত নির্দেশ ছিল আরব উপদ্বীপকে অমুসলিমদের থেকে মুক্ত করতে হবে, যাতে এটা 
ইসলামের এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়। এর ফলে নির্বাসনের আকারে দ্বিতীয় সমাবেশ 
হওয়া অবশ্যস্তাবী ছিল। এটা হযরত ফারাকে আযম রো)-এর খিলাফতকালে বাস্তব রূপ 
পরিগ্রহ করে এবং নির্বাসিত হয়ে যারা খায়বরে বসতি স্থাপন করেছিল তাদেরকে আরব 
উপদ্বীপ ছেড়ে বাইরে চনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিক দিয়ে বনূ নুযায়েরের এই 
নির্বাসন প্রথম সমাবেশ এবং হযরত উমর রো)-এর খিলাফতকালে সংঘটিত নির্বাসন দ্বিতীয় 
সমাবেশ নামে অভিহিত হয়। 


৩৬০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


رر ہر و و FAA A‏ و উঠ নে‏ 


১ ৮১__ এর শাব্দিক অর্থ এই যে, আল্লাহ‏ هم ا من ENTS‏ لم پعتسبو 


তা'আলা তাদের কাছে এমনভাবে আগমন করলেন, যা তারা কল্পনাও করেনি। বলা 5, 
আল্লাহ্‌র আগমন করার অর্থ তাঁর নির্দেশ ও নিদেশবাহক ফেরেশতা আগমন করা । 


AS‏ مر ص AEA A A A AIS ASS‏ ہم 


গৃহের দরজা, কপাট‏ یکر بر ن بهو نهم با ید بهم و اید ی الم مین 


ইত্যাদি নিয়ে যাওয়ার জন্য তারা নিজেদের হাতে নিজেদের গৃহ ধ্বংস করছিল । পক্ষান্তরে 
তারা যখন দুর্গের অভ্যন্তরে ছিল, তখন তাদেরকে ভীত-সন্ত্স্ত করার জন্য মুসলমানগণ তাঁদের 
গৃহ ও গাছপালা ধ্বংস করছিল। | 


ہے رر و ل ۸ ورے ےہ وت رلاڈ ر مس Lo পা‏ و টার‏ 


ما قطنم من له او ثر کلمم ها قا قمة علی | صر لها ৩১৩৯‏ 4 


Ss is শব্দের অর্থ খর্জু'র 55۱ 55 351۲95 FT‏ | لغا سقھں 


বাগান ছিল। তারা যখন দুর্গের ভেতরে অবস্থান গ্রহণ করল, তখন কিছু কিছু মুসলমান 
তাদেরকে উত্তেজিত ও ভীত করার জন্য তাদের কিছু খর্জুর বৃক্ষ কর্তন করে অথবা অগ্নি 
সংযোগ করে খতম করে দিল। অপর কিছুসংখ্যক সাহাবী মনে করলেন, ইনশাআল্লাহ্‌ 
বিজয় তাদের হবে এবং পরিণামে এসব বাগবাগিচা মুসলমানদের অধিকারভূক্ত হবে । এই 
মনে করে তাঁরা বৃক্ষ কর্তনে বিরত রইলেন। এটা ছিল মতের গরমিল। পরে যখন তাদের 
মধ্যে কথাবার্তা হল, তখন বৃক্ষ কর্তনকারীরা এই মনে করে চিন্তিত হলেন যে, যে বৃক্ষ 
পরিণামে মুসলমানদের হবে, তা কর্তন করে তারা অন্যায় করেছেন। এর পরিপ্রেক্ষিতে 
আলোচ্য আয়াত অবতীর্ণ হল। এতে উভয় দলের কার্যক্রমকে আল্লাহ্‌র ইচ্ছার অনুকূলে 
প্রকাশ করা হয়েছে। 


রসলের নির্দেশ প্ররুতপক্ষে আল্লাহরই নির্দেশ £ হাদীস অস্বীকারকারীদের প্রতি হ'শি- 
ম্লারিঃ এই আয়াতে বৃক্ষ কর্তন, পোড়ান ও অক্ষত ছেড়ে দেওয়ায় উভয় প্রকার কার্যক্রমকে 
আল্লাহ্‌র ইচ্ছার অনুকূলে প্রকাশ করা হয়েছে। অথচ কোরআনের কোন আয়াতে এতদু- 
ভয়ের মধ্য থেকে কোন কর্মের আদেশ উল্লেখ করা হয়নি। অতএব বাহ্যত বোঝা যাস্স 
যে, উভয় দল নিজ নিজ ইজতিহাদের মাধ্যমে এ কাজ করেছে। বেশীর বেশী তারা হয় তো 
রস্লুল্লাহ্‌ সো)-র কাছ থেকে এর অনুমতি নিয়ে থাকবে, কিন্ত কোরআন এই অনুমতি তথা 
হাদীসকে আল্লাহর ইচ্ছা প্রতিপন্ন করে ব্যক্ত করেছে যে, রসূলুল্লাহ (সা)-কে আল্লাহ্‌র পক্ষ 
থেকে আদেশ জারি করার ক্ষমতা অর্পণ করা হয়েছে এবং তিনি যে আদেশ জারি করবেন, 
তা আল্লাহরই আদেশ বলে গণ্য হবে। এই আদেশ পালন করা কোরআনের আয়াত পালন 
করার মত ফরয । 


ইজতিহাদী মততেদে কোন পক্ষকে গোনাহ্‌ বলা ঘাবে না £ এই আয়াত থেকে ক দ্বিতীয় 
গুরুত্বপূর্ণ বিধান এই জানা গেল যে, যারা ইজতিহাদ করার যোগ্যতা রাখেন, কোন ব্যাপারে 


সূরা হাশর ৩৬১ 


তাদের ইজতিহাদ ভিন্নমুখী হলে অর্থাৎ একদলে জায়েয ও অন্যদলে নাজায়েয বললে 
আল্লাহ্‌র কাছে উভয়টিই শুদ্ধ হবে। উভয় ইজতিহাদের মধ্যে কোনটিকে গোনাহ বলা 
যাবে না। এ কারণে তাদের উপর HITT দমন আইন প্রযোজ্য হবে না। কেননা, তাদের 


A FA سے‎ AS রি 


মধ্যে কোন এক পক্ষও শরীয়তানুযায়ী অশিষ্ট নয়। ৩৯৪০ 1] ১০ یھر‎ 5 বাক্যে রক্ষ 


কতন ও অগ্নি সংযোগের করণ বর্ণনা করা হয়েছে যে, এটা অনর্থ সৃষ্টির অন্তর্ভূ ক্ত নয়; বরং 
কাফিরদেরকে লাঞ্ছিত করার উদ্দেশ্যে এটা সওয়াবের কাজ। 


মাস‘আলা £ যুদ্ধাবস্থায় কাফিরদের গৃহ বিধ্বস্ত করা, অগ্নি সংযোগ করা এবং বৃক্ষ 
ও শস্যক্ষেত্র ধ্বংস করা জায়েয কি না, এ সম্পর্কে ফিকহ্বিদগণের উক্তি বিভিন্ন রূপ। ইমাম 
আযম আবু হানীফা (রে) বলেন £ যুদ্ধাবস্থায় এসব কাজ জায়েয! কিন্তু শায়খ ইবনে 
হুমাম (র) বলেন $ এটা তখন জায়েষ, যখন এই পদ্ধতি অবলম্বন করা ব্যতীত কাফিরদের 
বিরুদ্ধে জয়লাভ করা সুদ্র পরাহত হয় অথবা যখন মুসলমানদের বিজয় অনিশ্চিত হয়। 
কাফিরদের শক্তি চূর্ণ করার উদ্দেশ্যে অথবা বিজয় অজিত না হলে তাদের ধনসম্পদ বিনষ্ট 
করে তাদেরকে দুর্বল করার উদ্দেশ্যে তখন এসব কাজ জায়েয হবে ।-€ মাযহারী ) 


ড 2825 93 BLE;‏ 782 2 من غُنل 8لا 


রত 


رکاپ تا کا کو یو کے دشا ماع نی 
এ ১১1৮২) 22 58592 টি ARG 210‏ 


১১905 





72 


ارب وال 27080295515 535৫১‏ ی 
রা‏ هر سس 
রর রা নিন‏ 
৫55955৫1450 ১‏ 

দার ৫ *) 6 ৮ 


8547505০০০8. 82555458120)‏ لا یجدوت 
یه صد ورهم حَاجة. Ht‏ ما اوتا و يثرو ن عة اريه MOEN re‏ 


৪৬---- 








৩৬২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


سس রি... নি‏ 
مر و ڑا ےہ ےھ وو ود ےے کی ہے 
خصا صة ومن بوق شع تفه فاولي ৫৮৯০ ১‏ 365( 


ডু‏ سے 
سے 2 2৮2‏ ر7 


۶: کچ 9 ۳۹ لگ و‎ ۱ ৬ ی‎ 9 
ال‎ 65125 (425845৫৮১৬৯ ارو من‎ 
৬৬ ক ۳ পে শি 
7৫৮2 کے‎ ke 5 و٥‎ 2৩৬৩০ وم‎ . ۶ 7 
ESTA GA Le CONG I ২৫ ৩৬৪৯৬ ৬৬ 
ہر م7 و‎ 
ন 


(৬) আল্লাহ, বনু নুযায়েরের কাছ থেকে তীর রসূলকে যে ধন-সম্পদ দিয়েছেন, 
তজ্জন্য তোমরা ঘোড়ায় কিংবা উটে চড়ে যুদ্ধ করনি, কিন্তু আল্লাহ্‌ যার উপর ইচ্ছা, তার 
রসলগণকে প্রাধান্য দান করেন। আল্লাহ্‌ সবকিছুর উপর সবশক্তিমান। (৭) আল্লাহ্‌ 
জনপদবাসীদের কাছ থেকে তাঁর রসূলকে ঘা দিয়েছেন, তা আল্লাহ্‌র রস্লের, তাঁর আত্মীয়- 
স্বজনের, ইয়াভীমদের, অভাবগ্রস্তদের এবং মুসাফিরদের জন্য, যাতে ধনৈশ্বর্য কেবল তোমা- 
দের বিস্তশালীদের মধ্যেই পুজীভূত না হয়। রসূল তোমাদেরকে যা দেন, তা গ্রহণ কর 
এবং ঘা নিষেধ করেন তা থেকে বিরত থাক এবং আল্লাহ্‌কে ভয় কর । নিশ্চয় আল্লাহ, 
কঠোর শান্তিদাতা। (৮) এই ধনসম্পদ দেশত্যাগী নিঃস্বদের জন্য, যারা আল্লাহ্‌র অনুগ্রহ 
ও সন্তুষ্টি লাভের অন্বেষণে এবং আল্লাহ্‌ ও তার রসূলের সাহায্যাৰ্থে নিজেদের বান্তভিটা ও 
ধনসম্পদ থেকে বহিষ্কৃত হয়েছে । তারাই সত্যবাদী । (৯) যারা মুহাজিরদের আগমনের 
পূর্বে মদীনায় বসবাস করেছিল এবং বিশ্বাস স্থাপন করেছিল, তারা মুহাজিরদেরকে ভাল- 
বাসে, মুহাজিরদেরকে ঘা দেওয়া হয়েছে, তজ্জন্য তারা অন্তরে ঈর্ষা পোষণ করে না এবং 
নিজেরা অভাবগ্রস্ত হলেও তাদেরকে অগ্রাধিকার দান করে। যারা মনের কার্পণ্য থেকে 
মুক্ত, তারাই সফলকাম । (১০) আর এই সম্পদ তাদের জন্য, যারা তাদের পরে আগমন 
করেছে। তারা বলে ঃ হে আমাদের পালনকর্তা ! আমাদেরকে এবং ঈমানে অগ্রণী আমাদের 
ভ্রাতাগণকে ক্ষমা কর এবং ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোন বিদ্বেষ রেখো না। 
হে আমাদের পালনকর্তা! নিশ্চয় আপনি দয়ালু, পরম করুণাময় ١ 


هیوست ای رت تن سر ی 


তফলীরের সার-সংক্ষেপ 


(উপরে TF নৃযায়েরের জীবন সম্পকিত ব্যাপারে আলোচনা হয়েছে। এখন তাদের 
মাল সম্পর্লিত ব্যাপারে আলোচনা করা হচ্ছে ঃ) আল্লাহ্‌ বন্‌ নুষায়েরের কাছ থেকে তার 
রস্লকে যা কিছু দিয়েছেন, (তাতে তোমাদের কোনরূপ কস্ট স্বীকার করতে হয়নি) 
তোমরা তজ্জন্য (অর্থাৎ তা হাসিল করার জন্যে ১ ঘোড়া ও উটে চড়ে যুদ্ধ করনি। [ উদ্দেশ্য 
এই যে, মদীনা থেকে দুই মাইল দূরে অবস্থিত হওয়ার কারণে সফরও করতে হয়নি এবং 
যুদ্ধ করারও প্রয়োজন দেখা দেয়নি । মৃকাবিলা যা হয়েছে, তা নেহায়েত অনুলে খযোগ্য 177 

_ (রূহুল-মা'আনী ) তাই এই মালে তোমাদের বন্টন ও মালিকানার অধিকার নেই--- 


সরা হাশর . ৩৬৩ 


গনীমতের মালে যেরূপ হয়ে থাকে]! কিন্তু (আল্লাহ্র রীতি এই যে) তিনি তাঁর রস্লগণকে 
)<۲5, ۲۲5 মধ্য থেকে ] যার উপর হচ্ছা, PUY দান করেন (অথাৎ শতকে ত্রাসের মাধ্যমে 
পরাস্ত করে দেন, যাতে কোন রকম কষ্ট স্বীকার করতে না হয়। সেমতে রসূলগণের মধ্য 
থেকে আল্লাহ্‌ তা'আলা তার রসূল মুহাম্মদ (সা)-কে বনু নুযায়েরের ধনসম্পদের উপর 
এমনিভাবে কর্তৃত্ব দান করেছেন। কাজেই এতে তোমাদের কোন অধিকার নেই ঃ বরং একে 
মালিকসুলভ ব্যবহার করার পূর্ণ ক্ষমতা রস্লেরই আছে)। আল্লাহ তা“আলা সবকিছুর উপর 
সর্বশক্তিমান । সেতিরাং তিনি যেভাবে ইচ্ছা, শব্রদেরকে পরাস্ত করবেন এবং যেভাবে ইচ্ছা, 
তাঁর রসূলকে ক্ষমতা দেবেন। বনূ নুযায়েরের ধনসম্পদের ক্ষেত্রে যেমন এই বিধান, 
তেমনিভাবে) আল্লাহ্‌ তা*আলা (এই গন্থায়) অন্যান্য জনপদের (কাফির ) অধিবাসীদের 
কাছ থেকে তার রসূলকে ঘা দিয়েছেন, (যেমন ফদকের বাগান এবং খায়বরের অংশ বিশেষ 
এই গন্থায়ই করতলগত হয়েছিল, তাতেও তোমাদের কোন মালিকানার অধিকার নেই; 
বরং) তা আল্লাহর হক, (তিনি যেভাবে ইচ্ছা, তা ব্যয় করার আদেশ দেবেন) রসুলের 
(হক; আল্লাহ্‌ তা'আলা তাকে নিজ বিবেচনা অনুযায়ী এই মাল ব্যয় করার ক্ষমতা দিয়ে- 
ছেন) এবং (তার) আত্মীয়-স্বজনের (হক) এবং ইয়াতীমদের (হক) এবং নিঃস্বদের 
(হক) এবং মুনাফিকদের [হক অর্থাৎ তারা সবাই রসূলের বিবেচনা অনুসারে এই 
মাল ব্যয় করার পান্র। শুধু তারাই নয় রসূলুল্লাহ, (সো) নিজের মতে যাকেই দিতে চান, 
সে-ও তাদের অন্তর্ভুক্ত । জিহাদে অংশগ্রহণকারীদের যখন এই মালে কোন অধিকার নেই, 
তখন উপরোক্ত প্রকার লোকগণ, যারা জিহাদে অংশগ্রহণ করেনি তাদেরও এই মালে কোন 
অধিকার থাকবে না-এই সন্দেহ নিরসনের জন্য সম্ভবত উপরোক্ত প্রকার লোকদের 
বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু আয়াতে ইয়াতীম, নিঃস্ব, মুসাফির ইত্যাদি 
বিশেষ গুণসহ তাদের উল্লেখ করা হয়েছে । এতে ইঙ্গিত করা হয়েছে যে, তারা এসব 
গণের কারণে, রসূলুল্লাহ সো)-র ইচ্ছাক্রমে এই মাল পেতে পারে। জিহাদে যোগদান 
করার সাথে এর কোন সম্পর্কনেই। রস্লুল্লাহ্‌ সো)-র আত্মীয়-স্বজন হওয়াও উপরোক্ত 
গুণসমূহের অন্যতম । তাদেরকে এই মাল দেওয়ার কারণ এই যে, তাঁরা সবাই রসূলুল্লাহ 
(সা)-র সাহায্যকারী ছিলেন এবং বিপদ মুহূর্তে কাজে লাগতেন। রসূলুল্লাহ সো)-র 
ওফাতের সাথে সাথে তাদের এই অংশ রহিত হয়ে যায়। সূরা আনফালের আয়াতে তা 
বণিত হয়েছে। এই বিধান এ জন্য ] যাতে তা (অর্থাৎ এই ধনসম্পদ ) কেবল তোমাদের 
বিত্তশালীদের মধ্যেই পুজীভূত না হয়ে যায়ঃ (যেমন মূর্খতা যুগে গনীমতের মাল ও.যুদ্ধলব্ধ 
সম্পদ সব বিভ্তবানরা হজম করে ফেলত এবং অভাবপ্রস্তরা বঞ্চিত থাকত। তাই আল্লাহ্‌, 
তা‘আলা বিষয়টি রসুলের মতামতের উপর ন্যস্ত করেছেন এবং ব্যয় করার খাতও বলে দিয়েছেন। 
যাতে মালিক হওয়া সন্ত্বেও তিনি অভাবপ্রস্তদের মধ্যে এবং উপযোগিতার স্থলে ব্যয় করবেন। 
যখন জানা গেল থে, রসূলের ইখতিয়ারে থাকাই মজলজন'্ক, তখন) রস্ল তোমাদেরকে যা 
দেন তাগ্রহণ কর এবং যা (নিতে ) নিষেধ করেন, তা থেকে বিরত থাক তেন্যান্য ) যাবতীয় 
ক্রিয়াকর্মেও তাই বিধান এবং আল্লাহ্‌কে ভয় কর, নিশ্চয় আল্লাহ্‌ (বিরুদ্ধাচরণের কারণে ) 
কঠোর শাস্তিদাতা। (উপরোক্ত ধনসম্পদে এমনিতে সব অভাবগ্রস্তরই হক আছে, কিন্তু ) 
মুহাজির অভানগ্রস্তদের (বিশেষভাবে ) এতে হক আছে, যাদেরকে তাদের বাস্তভিটা ও 


৩৬৪ তফসীরে মাণআরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


ধনসম্পদ থেকে (জোরজবরে অন্যায়ভাবে ) বহিষ্কার করা হয়েছে, (অর্থাৎ কাফিরদের 
নিপীড়নে অতিষ্ঠ হয়ে তারা বাস্তভিটা ছেড়ে হিজরত করতে বাধ্য হয়েছে। এই হিজরত 
দ্বারা) তারা আল্লাহ্‌র অনুগ্রহ (অর্থাৎ জান্নাত ) ও সন্তুষ্টি অস্বেষণ করে, (কোন পাথিব স্বার্থ 
হাসিলের জন্য হিজরত করেনি ) এবং তারা আল্লাহ্‌ ও রসুলের ( ধর্মের) সাহায্য করে। 
তারাই (ঈমানে) সত্যবাদী (এই সম্পদ তাদের জন্যও ১ যারা দারুল-ইসলামে (অর্থাৎ 
মদীনায় ) ও ঈমানে মুহাজিরদের আগমনের পূর্বে স্থিতিশীল ছিল। (এখানে আনসারগণন্কে 
বোঝানো হয়েছে। তাঁরা ছিলেন মদীনার বাসিন্দা। তাই তারা পূর্বেই মদীনায় স্থিতিশীল 
ছিলেন। ঈমানের পূর্বে স্থিতিশীল হওয়ার অর্থ এই নয় ষে, সব আনসারের ঈমান সব মুহা- 
জিরের ঈমানের অগ্রে ছিল। বরং অর্থ এই যে, মুহাজিরগণের মদীনায় আগমনের পৃবেই 
তারা ঈমান গ্রহণ করেছিলেন”)। তীরা মুহাজিরগণকে ভালবাসে এবং মুহাজিরগণকে 
(গনীমতের মাল ইত্যাদি ) যা দেওয়া তজ্জন্য তাঁরা আনসাররা) অন্তরে কোন ঈর্ষা পোষণ 
করেনা । (বরং আরও বেশী ভালবাসে) নিজেরা অভাবগ্রস্ত হলেও (পানাহার ইত্যাদিতে ) 
তাদেরকে অগ্রাধিকার দান করে। ( অর্থাৎ মাঝে মাঝে নিজেরা না খেয়ে মুহাজির ভাইকে 
খাইয়ে দেয়। বাস্তবিকই ) যারা মনের কাপর্ণ্য থেকে মুক্ত (যেমন আল্লাহ্‌ তাআলা 
তাদেরকে লোভ-লালসা ও তদনুষায়ী কাজ করা থেকে মুক্ত রেখেছেন ), তারাই সফলকাম। 
(আর এই সম্পদ তাদের জন্যও ) যারা (দারুল ইসলাম অথবা হিজরতে অথবা দুনিয়াতে ) 
তাদের (অর্থাৎ উপরোক্ত মুহাজিরদের ) পরে আগমন করছে, (কিংবা আগমন করবে )। 
তারা দোয়া করে ২ হে আমাদের পালনকর্তা! আমাদেরকে এবং ঈমানে অগ্রণী আমাদের 
ভ্রাতাগণকে ক্ষমা কর (শুধু ঈমানে অগ্রণী কিংবা হিজরতের উপর নির্ভরশীল কামিল ঈমানে 
অগ্রণী যাই হোক না কেন)। এবং আমাদের অন্তরে ঈমানদারদের বিরুদ্ধে কোন হিংসা 
বিদ্বেষ রেখো না। (এই দোয়ায় সমসাময়িকগণও শামিল রয়েছে)! হে আমাদের পালন- 
কর্তা! নিশ্চয় আপনি দয়ালু, পরম করুণাময় । 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


ঠা‏ و م ہم 
শব্দটি £5? থেকে উদ্ভূত । এর‏ آفا صسو سا | فاع اللہ علی ر سو ل ১১০‏ 
বলা হয়।‏ فوع অর্থ প্রত্যাবর্তন করা। দুপুরের পরবর্তী পূর্বদিকে প্রত্যাবর্তনকারী ছায়াকেও‏ 
কাফিরদের কাছ থেকে যুদ্ধলব্ধ সম্পদের স্বরূপ এই যে, কাফিররা বিদ্রোহী হওয়ার কারণে‏ 
তাদের ধনসম্পদ সরকারের পক্ষে বাজেয়াপ্ত হয়ে যায় এবং তাদের মালিকানা থেকে বের‏ 


পল 


হয়ে প্রকৃত মালিক আল্লাহ তা‘আলার দিকে ফিরে যায় । তাই এগুলো অর্জনকে £৮ | 


শব্দের মাধ্যমে ব্যক্ত করা হয়েছে৷ এর অর্থ তো এই ছিল যে, কাফিরদের কাছ থেকে অজিত 
সকল প্রকার ধনসম্পদকেই ৫৪৯ বলা হত। কিন্ত যুদ্ধ ও জিহাদের মাধ্যমে যে ধনসমল 
অজিত হয়, তাতে মানুষের কর্ম ও অধ্যবসায়েরও এক প্রকার দখল থাকে। তাই এই প্রকার 
ধনসম্পদকে গনীমতু" শব্দ দ্বারা ব্যক্ত করে এক আয়াতে বল হয়েছে ঃ 


সূরা হাশর ৩৬৫ 


A A WU A Iu 2~ 9 শা A سے رس ال‎ 
نج ہیں‎ 


কিন্তু যে ধনসম্পদ অর্জনে যুদ্ধ ও জিহাদের‏ 12 195 ا نما ০‏ من یی 


পড়ে না, তাকে نیع‎ শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে। আলোচ্য আয়াতের সারমর্ম 


এই যে, যে ধনসম্পদ যুদ্ধ ও জিহাদ ব্যতিরেকে অজিত হয়েছে, তা মুজাহিদ ও যোদ্ধাদের 
মধ্যে যুদ্ধলব্ধ সম্পদের আইনানুযায়ী বন্টন করা হবে না। বরং তা পুরোপুরিভাবে রসুলু- 
ল্লাহ্‌ সো)-র ইখতিয়ারে থাকবে । তিনি যাকে যতটুকু ইচ্ছা করবেন, দেবেন অথবা 
নিজের জন্য রাখবেন। তবে ষে কয়েক প্রকার হকদার নিদিষ্ট করা হয়েছে, তাদের মধ্যেই 
এই সম্পদের বন্টন সীমিত থাকতে হবে। এ প্রসঙ্গে পরবতা আয়াতে বলা হয়েছে ঃ | 


শা Fe লী 


٭٭ أ هل خر ول ০৯০৮ ৪553 415 এটা ৪3 [এখানে‏ ری 


ل ص 


বনু নুষযায়ের এবং তাদের মত বনু কোরায়যা ইত্যাদি গোন্র বোঝানো হয়েছে, যাদের ধন- 
সম্পদ যুদ্ধ ব্যতিরেকেই অজিত হয়েছিল। এরপর পাঁচ প্রকার হকদারদের প্রসঙ্গ উল্লেখ 

করা হয়েছে 
এসব আয়াতে উপরোক্ত প্রকার ধনসম্পদের বিধান, হকদার ও হকদারদের মধ্যে 
বন্টন করার পদ্ধতি বর্ণনা করা হয়েছে । স্রা আনফালের শুরুতে গনীমতের মাল ও 
ফায়-এর মালের মধ্যে ষে পার্থক্য, তা সুস্পম্টরূপে বর্ণনা করা হয়েছে। কাফিরদের বিরুদ্ধে 
যুদ্ধ ও জিহাদের ফলশ্ততিতে যে ধনসম্পদ মুসলমানদের হস্তগত হয়, তাই গনীমতের মাল 
এবং যুদ্ধ ও জিহাদ ব্যতিরেকে যা অজিত হয়, তা ফায়-এর মাল। কাফিররা যে ধন- 
সম্পদ রেখে পলায়ন করে কিংবা যা সম্মমতিক্রমে জিযিয়া, খারাজ কিংবা বাণিজ্যিক ট্যান্সের 
আকারে প্রদান করে, সবই ফায়-এর অন্তর্ভুক্ত । 

, এর কিঞ্চিত বিবরণ মা'আরেফুল-কোরআনের চতুর্থ খণ্ডে সূরা আনফালের শুরুতে 
এবং আরও কিছু বিবরণ সরা আনফালের ৪১ নং আয়াতে বণিত হয়েছে । 

এখানে প্রণিধানযোগ্য বিষয় এই যে, সূরা আনফালের ৪১ নংআয়াতে গনীমতের এক- 

পঞ্চমাংশ সম্পর্কে যে ভাষা ব্যবহাত হয়েছে, এখানে ফায়-এর সম্পকে প্রায় 5 ভাষা 
ব্যবহার করা হয়েছে । সুরা আনফালে বলা হয়েছে ঃ 


ASH রা 2 ہے ۸ 7 ب‎ ASA Pd পট পা ॥ ...رس لگ‎ 
ص‎ 1 ASA 


القر بی ال میالم یی : وی لسبهل - 


উভয় আয়াতে ছয় প্রকার হকদারের কথা উল্লেখ করা হয়েছে---আল্লাহ্‌, রসূল, 
আত্মীয়-স্বজন, ইয়াতীম, মিসকীন, মুসাফির । বলা বাহুল্য, আল্লাহ্‌ তা'আলা তো ইহকাল, 
পরক্কাল এবং সমগ্র সৃষ্ট জগতের আসল মালিক । অংশ বর্ণনায় তার নাম নিছক বরকতের 
জন্য উল্লেখ করা হয়েছে, যাতে এর মাধ্যমে ইঙ্গিত হয়ে যায় যে, এই ধনসম্পদ অভিজাত, 
হালাল ও প্ত-পবিন্র। এক্ষেন্ত্ে অধিকাংশ তফসীরবিদের বক্তব্য তাই।--(মাযহারী ) 


৩৬৬ তফসীরে ম"আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


আল্লাহ তা'আলার নাম উল্লেখ করার ফলে এই ধনসম্পদের আভিজাত্য, শ্রেষ্ঠত্ব 
ও পবিত্র হওয়ার দিক্ষে কিভাবে ইঙ্গিত হল, এর বিস্তারিত বিবরণ সূরা আনফালের তফ- 
সীরে প্রদান করা হয়েছে। এর সারমর্ম এই যে, আল্লাহ্‌ তাআলা পয়গম্বরগণের জন্য মুসল- 
মানদের কাছ থেকে অজিত সদকার মাল হালাল করেন নি। ফায় ও গনীমতের মাল 
কাফিরদের কাছ থেকে অজিত হয়। কাজেই প্রশ্ন দেখা দেয় যে, এই মাল পয়গন্বরগণের 
জন্য কিরূপে হালাল হল£ এস্থলে আল্লাহ্‌ তা'আলার নাম উল্লেখ করে এই প্রশ্নের উত্তর 
দেওয়া হয়েছে যে, প্রকৃতপক্ষে প্রত্যেক বস্তুর মালিক আল্লাহ্‌ তা“আলা। তিনি 5 
বিশেষ আইনের অধীনে মানুষকে মালিকানা দান করেছেন। কিন্তু যে মানুষ বিদ্রোহী হয়ে 
যায়, তাদেরকে সঠিক পথে আনার জন্য প্রথমে পয়গন্বরগণকে এশী নির্দেশসহ প্রেরণ করা 
হয়েছে। যারা এতেও সঠিক পথে আসে না, তাদেরকে কমপক্ষে ইসলামী আইনের বশ্যতা 
স্বীকার করে নির্ধারিত জিষিয়া, খারাজ ইত্যাদি আদায় করে বসবাস ক্ষরার অধিকার 
দেওয়া হয়েছে। যারা এর বিরুদ্ধেও বিদ্রোহের পতাকা উড্‌ডীন করে, তাদের মূ্কাবিলায় 
জিহাদ ও যুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। এর অর্থ এই যে, তাদের জান ও মাল সম্মানাহ 
নয়। তাদের ধনসম্পদ আল্লাহ্‌র সরকারে বাজেয়াপ্ত.। জিহাদ ও যুদ্ধের মাধ্যমে তাদের 
কাছ থেকে যে ধনসম্পদ অজিত হয়, তা কোন মানুষের ব্যক্তিগত মালিকানাধীন নয়-- 
বরং তা সরাসরি আল্লাহর মালিকানায় ফিরে যায়। 'ফায়' শব্দের মধ্যে এই ফিরে যাওয়ার 
দিকে ইজিতও আছে। কারণ, এর আসল অর্থ ফিরে যাওয়া । সত্যিকার মালিক আল্লাহ্‌ 
তা“আলার মালিকানায় ফিরে যাওয়ার কারণেই এই সম্পদকে “ফায়' বলা হয়। এখন এতে 
মানুষের মালিকানার কোন দখল নেই। যেসব হকদারকে এ থেকে অংশ দেওয়া হবে; তা 
সরাসরি আল্লাহ্‌র পক্ষ থেকে দেওয়া হবে। কাজেই এই ধনসম্পদ আকাশ থেকে বধিত 
পানি এবং স্বউদগত ঘাসের ন্যায় আল্লাহ্‌র দান হিসাবে নানুষের জন্য হালাল ও পবিভ্র হবে। 
 সারকথা এই যে, এ স্থলে আল্লাহ্‌র নাম উল্লেখ করার মধ্যে ইঙ্গিত আছে যে, এসব 
ধনসম্পদ প্ররুতপক্ষে আল্লাহ্‌ তা“আলার। তাঁর পক্ষ থেকে হকদারদেরকে প্রদান করা হয়। 
এটা কারও সদকা খয়রাত নয় । 


এখন সর্বমোট হকদার পাঁচ রয়ে গেল---রসূল, আত্মীয়-স্বজন, ইয়াতীম, মিসন্ফীন 
ও মুর্সাফির। গনীমতের পঞ্চমাংশের হকদারও তারাই, যা সূরা আনফালে বণিত হয়েছে 
গনীমত ও ফায় উভয় প্রকারের বিধান এই যে, এসব ধনসম্পদ প্ররুতপক্ষে রস্লুল্লাহ্‌ (সা) 
ও তাঁর পরবর্তী খোলাফায়ে রাশেদীনের সম্পূর্ণ ইখতিয়ারে থাকবে । তাঁরা ইচ্ছা করলে 
এগুলো কাউকে না দিয়ে মুসলিম জনগণের স্বার্থে বায়তুলমালে জমা করতে পারেন এবং 
ইচ্ছা করলে বণ্টনও করতে পারেন। তবে বণ্টন করলে তা উপরোক্ত পাঁচ প্রকার হকদারের 
মধ্যে সীমিত থাকতে হবে ।---(কুরতুবী ) 


খোলাফায়ে রাশেদীন ও অন্যান্য সাহাবায়ে কিরামের কর্মধারাদৃষ্টে প্রমাণিত হয় 
যে, রসূলুল্লাহ, (সা)-র আমলে তো ফায়-এর মাল তাঁর ইখতিয়ারে ছিল। তিনি যেখানে 
ভাল বিবেচনা করতেন ব্যয় করতেন। তাঁর ওফাতের পর এই মাল খলীফাগণের ইখতি- 
IH ۱ 


সূরা হাশর ৩৬৭ 


এই মালে রসূলুল্লাহ. সো)-র যে অংশ ছিল তা তাঁর ওফাতের পর মওকুফ হয়ে 
যায়। তাঁর আত্মীয়বর্গকে এই মাল থেকে অংশ দেওয়ার দ্বিবিধ কারণ ছিল। এক. তারা 
ইসলামী কর্মকাণ্ডে রস্লুল্লাহ্‌ (সা)-র সাহায্য করতেন। তাই বিস্তশালী আত্মীয়বর্গকেও 
এ থেকে অংশ দেওয়া হত। 

দুই. রসুলুল্লাহ, (সা)-র স্বজনদের জন্য সদক্কার মাল হারাম করা হয়েছিল। 
তাই তাদের নিঃস্ব ও অভাবগ্রস্তগণকে ফায়-এর মাল থেকে এর পরিবর্তে অংশ দেওয়া হত। 
রসূলুল্লাহ (সা)-র ওফাতের পর সাহায্য খতম হয়ে যায়। ফলে বিস্তশালী স্বজনদের 
অংশও রসুল সো)-এর অংশের ন্যায় মওকুফ হয়ে যায়। তবে অভাবপ্রস্ত আত্মীয়-স্বজনের 
অংশ অভাবগ্রস্ততার কারণে অব্যাহত রয়েছে। তারা অন্য অভাবগ্রস্তদের মুকাবিলায় 
অগ্রগণ্য হবেন।---(হিদায়া) 


SFA OA FA کا دک و‎ 


সম্পদ পরস্পরে আদান-প্রদান‏ --کهلا پکو ن د و لک بیس الا غنهاء منکم 


হয়, তাকে ১৪১ বলা হয়।---(কুরতুবী) আয়াতের অর্থ এই ষে, উপরোক্ত ধনসম্পদের 


হকদার নিদিষ্ট করে দেওয়া হয়েছে, যাতে এই সম্পদ কেবল তোমাদের ধনী ও বিস্তশালী- 
দের মধ্যকার পুজীভূত সম্পদ না হয়ে যায়। এতে মূর্খতা যুগের একটি কু-প্রথার মূলোৎ- 
পাটনের দিকে ইঙজিত রয়েছে । কু-প্রথা ছিল এই যে, এ ধরনের সকল ধন-সম্পদ কেবল 
বিত্তশালীরাই কুক্ষিগত করে নিত এবং এতে নিঃস্ব ও দরিদ্রদের কোন অংশ থাকত না। 


সম্পদ পৃজীভূত করার প্রতি ইসলামী আইনের মরণাঘাত £ আল্লাহ্‌ তা'আলা বিশ্ব 
পালক। তাঁর সৃজিত হওয়ার দিক দিয়ে মানবিক প্রয়োজনের সম্পদরাজিতে সকল মানুষের 
সমান অধিকার আছে। এতে মুমিন ও কাফিরের মধ্যেও কোন পার্থক্য রাখা হয়নি। অতএব 
পরিবারগত ও শ্রেণীগত এবং ধনী ও দরিদ্রের মধ্যে পার্থক্য রাখার তো প্রশ্নই উঠে না। 
বায়ু, শন্যমণ্ডল, সূর্য, চন্দ্র ও বিভিন গ্রহ-উপগ্রহের আলো, শুন্যমণ্ডলে সৃষ্ট মেঘমালা, 
রুষ্টি---এগুলো মানুষের সহজাত ও আসল প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী। এগুলো ব্যতীত 
মানুষ সামান্যক্ষণও জীবিত থাকতে পারে না। আল্লাহ তা'আলা এগুলো স্বহস্তে রেখে 
এভাবে বন্টন করেছেন, যাতে প্রতি স্তর ও প্রতি ভূখণ্ডের দুর্বল ও সবল মানুষ এগুলো দ্বারা 
সমভাবে উপকৃত হতে পারে। এ ধরনের দ্রব্য সামগ্রীকে আল্লাহ্‌ তা“আলা স্বীয় 22۱ 5 
সাধারণ মানুষের ধরা-ছোৌয়া ও একচ্ছত্র অধিকারের উধ্র্বে রেখেছেন। ফলে এগুলোর 
উপর ব্যক্তিগত দখল প্রতিষ্ঠা করার সাধ্য কারও নেই। এগুলো ওয়াকফে আম। কোন 
বৃহত্তর সরকার ও পরাশক্তি এগুলোকে কুক্ষিগত করতে সক্ষম নয়। সৃষ্ট জীব সর্বন্রই এগুলো 
সমভাবে লাভ করে। | 


প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দ্বিতীয় কিস্তি হচ্ছে ভুগর্ভ থেকে উদগত পানি ও আহার্ষ 
25 ۱ এগুলো যদিও সাধারণ ওয়াকফ নয়, কিন্তু ইসলামী আইনে পাহাড়, অনাবাদী জল 
ও প্রাকৃতিক জলজোতকে সাধারণ ওয়াকফ রেখে এগুলোর কত'কাংশের উপর বিশেষ বিশেষ 
লোকের বৈধ মালিকানার অধিকারও দেওয়া হয়। অপরদিকে অবৈধ দখল প্রতিষ্ঠা- 
কারীরাও ভূমির উপর দখল প্রতিষ্ঠা করে নেয় । কিন্তু স্বাভাবিকভাবে কোন বৃহত্তর পুঁজিপতি 


৩৬৮ وج‎ মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


ও দরিদ্র, কৃষক ও শ্রমিকদেরকে সাথে না নিয়ে ভূগর্ভে নিহিত সম্পদরাজি অর্জন করতে 
পারেনা । কাজেই দখল প্রতিষ্ঠা করা সত্ত্বেও পুঁজিপতিরা অপরাপর দরিদ্রদেরকে অংশীদার 
করতে বাধ্য থাকে । 


তৃতীয় কিস্তি হচ্ছে স্বর্ণ রৌপ্য ও টাকা-পয়সা । এগুলো আসল প্রয়োজনীয় দ্রব্য- 
সামগ্রীর তালিকাভূক্ত নয়। কিন্তু আল্লাহ্‌ তাআলা এগুলোক্কে সমস্ত প্রয়োজনীয় দ্রব্সামণ্রী 
অর্জনের উপায় করেছেন। খনি থেকে উত্তোলন করার পর বিশেষ আইনের অধীনে এগুলো 
উত্তোলনকারীর মালিকানাধীন হয়ে যায়। এরপর বিভিন্ন পন্থায় অন্য লোকদের দিকে 
মালিকানা স্থানান্তরিত হতে থাকে । যদি সমগ্র মানব সমাজের মধ্যে এগুলো যথাযথ পন্থায় 
আবতিত হয়, তবে কোন মানুষ ক্ষুধার্ত ও উলঙ্গ থাকার কথা নয়। কিন্তু বাস্তব ক্ষেত্রে মানুষ 
এগুলো দ্বারা কেবল নিজেই উপকৃত হতে চায়, অন্যান্য লোকও উপকৃত হোক, তা চায় না। 
এই কার্পণ্য ও লালসা দুনিয়াতে সম্পদ ও পুঁজি আহরণের নতুন ও পুরাতন অনেক পদ্ধতি 
আবিষ্কার করেছে, যার ফলে সম্পদের আবর্তন কেবল পুঁজিপতি ও বিত্ৃশালীদের মধ্যেই 
সীমিত হয়ে পড়েছে এবং সাধারণ দরিদ্র ও নিঃস্বদেরকে বঞ্চিত রাখা হয়েছে। এর অশুভ 
প্রতিক্রিয়াই আজ দুনিয়াতে কমিউনিজম ও সোশ্যালিজমের মত অযৌক্তিক মতবাদের 
জন্ম দিয়েছে। 
ইসলামী আইন একদিকে ব্যক্তি মালিকানার প্রতি এতটুকু সম্মান প্রদর্শন করেছে 
যে, এক ব্যক্তির সম্পদকে তার প্রাণের সমান এবং প্রাণকে বায়তুল্লাহ্‌র সমান গুরুত্ব দান 
করেছে । এর উপর কারও অবৈধ হস্তক্ষেপে কঠোরভাবে বারণ করেছে । অপরদিকে 
যে হাত অবৈধ পন্থায় এই সম্পদের দিকে অগ্রসর হয় সেই হাত কেটে দিয়েছে এবং প্রাকৃতিক 
সম্পদ থেকৈ দ্রব্যসামগ্রীর উপর কোন বিশেষ ব্যক্তি অথবা গোল্ঠী কর্তৃক একচ্ছত্র অধিকার 
প্রতিষ্ঠা করার সকল দরজা বন্ধ করে দিয়েছে। 


অর্থোপার্জনের প্রচলিত পন্থাসমূহের মধ্যে সুদ সট্টা ও জুয়ার মাধ্যমে সম্পদ সংকুচিত 
হয়ে কতিপয় ব্যক্তি ও গোজ্ঠীর মধ্যে সীমিত হয়ে যায়। ইসলাম এগুলোকে কঠোরভাবে 
নিষিদ্ধ করে ব্যবসা-বাণিজ্য, ইজারা ইত্যাদি কাজ-কারবারে এগুলোর মূল কেটে দিয়েছে। 
যে অর্থ-সম্পদ কোন ব্যক্তির কাছে বৈধ পন্থায় সঞ্চিত হয়, তাতেও যাকাত, ওশর, ফিতরা, 
কাফফারা ইত্যাদি ফরয কর্মের আকারে এবং অতিরিক্ত স্থেচ্ছামূলক দানের আকারে দরিদ্র 
ও অভাবগ্রস্তদের অধিকার প্রতিষ্ঠা করে দিয়েছে। এসব ব্যয়বহনের পরও ম্বৃত্যুর সময় 
ব্যক্তির কাছে যে অর্থ-সম্পদ অবশিষ্ট থেকে যায়, তা এক বিশেষ প্রক্তাভিত্তিক নীতিমালা 
অনুযায়ী ম্বতের নিকট থেকে নিকটতম স্বজনদের মধ্যে বন্টন করে দিয়েছে । ইসলাম 
এই ত্যাজ্য সম্পদ সাধারণ দরিদ্রদের মধ্যে বন্টন করার আইন রচনা করেনি । কারণ, 
এরূপ করলে মুত ব্যক্তির মৃত্যুর পূর্বেই তার সম্পদ অযথা ব্যয় করে নিঃশেষ করে দিতে 
স্বভাবগত কারণেই আগ্রহী হত। এখন তারই আত্মীয় ও প্রিয়জন পাবে দেখে তার অন্তরে 
এই প্রেরণা লালিত হবে Î | 


অর্থোপার্জনের অপর পন্থা হচ্ছে যুদ্ধ ও জিহাদ । এই গন্থায় অজিত ধনসম্পদ সুষ্ঠু 
বণ্টনের জন্য ইসলাম যে নীতিমালা অবলম্বন করেছে, তার কিয়দংশ সূরা আনফালে এবং 


সূরা হাশর ৩৬৯ 


কিয়দংশ এই সুরায় বর্ণিত হয়েছে । কেমন জ্তানপাপী তারা, যারা ইসলামের এহেন ন্যায়া- 
নুগ ও প্রজ্তাভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে ছেড়ে নতুন ইজম অবলম্বন করে বিশ্ব শান্তির 
পায়ে কুঠারাঘাত হুরছে। 
IG er AISA ہ‎ INS AS তলা “Indo IASG و و‎ পা পাশ 

et‏ ل 6 و ما نها کم عنک ও‏ 5193 981[ الله 
আয়াত ফায়-এর মাল ব'উটন সম্পর্কে অবতীর্ণ হয়েছে এবং এর উপযুক্ত অর্থ এই যে, ফায়-‏ 
এর মাল সম্পকে আল্লাহ. তা'আলা হকদারদের শ্রেণী বর্ণনা করেছেন ঠিক; কিন্ত তাদের‏ 
মধ্যে কাকে কতটুকু দেওয়া হবে, তা নির্ধারণ করা রসূলুল্লাহ (সা)-র সুবিবেচনার উপর‏ 
রেখে দিয়েছেন। তাই এই আয়াতে মুসলমানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে, তিনি যাকে‏ 
যে পরিমাণ দেন, তা সন্তস্ট হয়ে গ্রহণ কর এবং যা দেন না, তা পেতে চেস্টা করো না।.‏ 


۲ : کا ےج 
15১ | বলে এই নির্দেশকে জোরদার করা হয়েছে । অর্থাৎ এ ব্যাপারে‏ الله অতঃপর‏ 


্রান্ত ছলচাতুরির মাধ্যমে অতিরিক্ত আদায় করে নিলেও আল্লাহ্‌ তা'আলা সব খবর রাখেন। 
তিনি এজন্য শাস্তি দেবেন। 


রসূলের নির্দেশ কোরআনের নির্দেশের ন্যায় অবশ্য পালনীয় £ঃ কিন্তু আয়াতের 
ভাষা ধন সম্পদের সাথেই বিশেষভাবে সম্পর্কযুক্ত নয়; বরং শরীয়তের বিধি-বিধানও 
এতে দাখিল আছে। তাই ব্যাপক ভঙ্গিতে আয়াতের অর্থ এই যে, যে কোন নির্দেশ অথবা 
ধনসম্পদ অথবা অন্য ক্ষোন বস্তু তিনি কাউকে দেন, তা তার গ্রহণ করা উচিত এবং তদনু- 
যায়ী কাজ করতে সম্মত হওয়া উচিত। পক্ষান্তরে তিনি যে বিষয় নিষেধ করেন, তা থেকে 
বিরত থাকা দরকার ! 


অনেক সাহাবায়ে কিরাম আয়াতের এই ব্যাপক অর্থ অবলম্বন করে রসূলুল্লাহ 
(সা)-র প্রত্যেক নির্দেশকে কোরআনের নির্দেশের অনুরূপ অবশ্য পালনীয় সাব্যস্ত করে- 


مس | حا 
ছেন। কুরতুবী Te ¢ ARS 5 শব্দের বিপরীতে 5৪১ শব্দ ব্যবহার করায়‏ 


বোঝা যায় যে, এখানে ৮ 1 শব্দের অর্থ ১০ অর্থাৎ যা আদেশ করেন । কারণ এটাই 
১৪৪ এর বিশুদ্ধ বিপরীত শব্দ। তবে কোরআন পাক এর পরিবর্তে (| শব্দ এজন্য 


ব্যবহার করেছে যাতে “ফায়'-এর মাল বণ্টন সম্পকিত বিষয়বন্তও এতে শামিল থাকে । কারণ, 
এ প্রসঙ্গেই আয়াতটি আনা হয়েছে। 


হযরত আবদুল্লহ, ইবনে মসউদ (রো) জনৈক ব্যক্তিকে ইহ্রাম অবস্থায় সেলাই করা 
কাপড় পরিধান করতে দেখে তা খুলে ফেলতে আদেশ করেন। লোকটি বলল £ আপনি 
এ সম্পর্কে কোরআনের কোন আয়াত বলতে পারেন কি, যাতে সেলাই করা কাপড় পরিধান 
করতে নিষেধ করা হয়েছে? তিনি বললেন £ হ্যা, এ সম্পর্কে আয়াত আছে; অতঃপর তিনি 


مے | س و 3 یټ © م و 
০1০55 আয়াতটি পাঠ করে দিলেন। ঈমাম শাফেয়ী একবার‏ الر سول 
৪৭---‏ 


৩৭০ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


উপস্থিত লোকজনকে বললেন £ আমি তোমাদের প্রত্যেক প্রশ্নের জওয়াব কোরআন থেকে 
দিতে পারি। জিজ্তাসা কর ঘা জিজ্তাসা করতে চাও। এক ব্যক্তি আরয করল $ এক 
ব্যক্তি ইহ্রাম অবস্থায় প্রজাপতি মেরে ফেলল, এর বিধান কিঃ ইমাম শাফেয়ী রে) এই 
আয়াত তিলাওয়াত করে হাদীস থেকে এর বিধান বর্ণনা করে দিলেন ।--€ কুরতুবী) 


HINA‏ ۸ و م 


wo! 5 ৪ শেষ পর্যন্ত এই কয়েকটি আয়াতে দরিদ্র‏ جر دی 


মুহাজির, আনসার ও তাদের পরবর্তী সাধারণ উম্মত সম্পর্কে বর্ণনা করা হয়েছে। ব্যাক- 


রণিক দিক দিয়ে ০ )৯১১-শব্দটি لد ی ا لشر بی‎ থেকে 4১ হয়েছে, ধা 


আয়াতে আছে ।-_-€ মাযহারী ) আয়াতের উদ্দেশ্য এই যে, পূর্বের আয়াতে সাধারণ ইয়াতী 
মিসকীন ও মুসাফিরগণকে অভাবগ্রস্ততার কারণে ফায়-এর মালের হকদার গণ্য نی‎ 
হয়েছে। আলোচ্য আয়াতসমূহে এর অতিরিক্ত ব্যাখ্যা প্রসঙ্গে বলা হয়েছে যে, যদিও সকল 
দরিদ্র ও মিসকীন এই মালের হকদার, কিন্তু তাদের মধ্যে দরিদ্র মুহাজির ও আনসারগণ 
অগ্রগণ্য। কারণ, তাঁদের ধর্মীয় থিদমত এবং ব্যক্তিগত গুণ-গরিমা সুবিদিত। 


সদকার মালে ধর্মপরাগ্ণণ ও দীনের খিদমতে নিয়োজিত অভাবগ্রস্তদেরকে অগ্রাধি- 
ক্ষার দেওয়া উচিত £ এ থেকে বোঝা গেল যে, সদকার মাল বিশেষত ফায়-এর মাল 
সাধারণ অভাবপ্রস্তদের অভাব দূর করার জন্য হলেও তাদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ, 
ধামিক, বিশেষত দীনের খিদমতে নিয়োজিত তালিবে-ইলম ও আলিম, তাদেরকে অন্যদের 
চাইতে অগ্রাধিকার দেওয়া উচিত। এ কারণেই ইসলামী রাষ্ট্রসমূহে শিক্ষা, প্রচার ও জন- 
সংস্কারের কাজে নিয়োজিত আলিম, মুফতী ও বিচারকগণকে ফায়-এর মাল থেকে খোর- 
পোশ দেওয়ার প্রচলন ছিল। কেননা, আলোচ্য আয়াতসমূহে সাহাবায়ে কিরামকেও প্রথমে 
দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে । এক. মুহাজির, যাঁরা সর্বপ্রথম ইসলাম ও রসূলুল্লাহ 
সো)-র জন্য অভূতপূর্ব ত্যাগ স্বীকার করেন এবং ইসলামের জন্য ঘোরতর বিপদাপদ 
হাসিমুখে বরণ করে নেন। অবশেষে সহায়-সম্পত্তি স্থদেশ ও আত্মীয়-স্বজনের মায়া কাটিয়ে 
মদীনার দিকে হিজরত করেন। দুই. আনসার যাঁরা রসূলুল্লাহ (সো) ও তার সঙ্গী-সাথী 
মুহাজিরগণকে মদীনায় ডেকে এনে সারা দুনিয়ার মানুষকে নিজেদের শন্তুতে পরিণত করেন 
এবং তাদের এমন আতিথেয়তা করেন, যার নজীর বিশ্বের ইতিহাসে খুজে পাওয়া যায় না। 
এই দুই শ্রেণীর পর তৃতীয় শ্রেণী সেসব মুসলমানের সাব্যস্ত করা হয়েছে, যারা সাহাবায়ে 
কিরামের পর ইসলাম গ্রহণ করে তাদের পদাঙ্ক অনুসরণ করেছেন । কিয়ামত পর্যন্ত আগ- 
মনকারী সব মুসলমান এই শ্রেণীর অন্তর্ভূক্ত । পরবর্তী আয়াতসমূহে এই তিন শ্রেণীর কিছু 
শ্রেষ্ঠত্ব, গুণ গরিমা ও দীনের খিদমত বর্ণনা করা হয়েছে। 


میق A‏ لم و A‏ حرصف م س 


ال ی آرجوا من د یارهم و 1 92 )49 یکر وی হাজিদের‏ 


Aw LAS‏ ہے ے 8 روور م EE‏ سے 


فضلا من اله ووفوا نا ویلمرون الله و رسو اول ئی هر الماد قوی 


সুরা হাশর ৩৭১ 


এতে মুহাজিরগণের প্রথম গুণ বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে যে, তাঁরা স্বদেশ ও সহায়-সম্পত্তি 
থেকে বহিষ্কৃত হয়েছেন। তারা মুসলমান এবং রসূলুল্লাহ সো)-র সমর্থক ও সাহায্যকারী, 
শুধু এই অপরাধে মক্কার কাফিররা তাঁদের উপর অকথ্য নির্যাতন চালায়। শেষ পর্যন্ত তারা 
মাতৃভূমি, ধনসম্পদ ও বান্তভিটা ছেড়ে হিজরত করতে বাধ্য হন। তাদের কেউ কেউ ক্ষুধার 
তাড়নায় অতিষ্ঠ হয়ে পেটে পাথর বেঁধে নিতেন এবং কেউ কেউ শীতবস্ত্রের অভাবে গর্ত খনন 
করে তাতে শীতের দাপট থেকে আত্ম রক্ষা করতেন ।---(মাযহারী, কুরতুবী) 


মুসলমানদের ধনসম্পদের উপর কাফিরদের দখল সম্পর্কিত বিধান $ আলোচ্য 
আয়াতে 'মুহাজিরগণকে ফকীর বলা হয়েছে । ফকীর সেই ব্ক্তি, যার মালিকানায় কিছু 
না থাকে অথবা নিসাব পরিমাণ কোন কিছু নাথাকে। মন্কায় তাদের অধিকাংশই ধন- 
সম্পদ ও সহায়-সম্বলের অধিকারী ছিলেন। হিজরতের পরও যদি সেই ধনসম্পদ তাঁদের 
মালিকানায় থাকত, তবে তাঁদেরকে ফকীর ও নিঃস্ব বলা ঠিক হতনা। কোরআন পাক 
তাদেরকে ফক্ষীর বলে ইঙ্গিত করেছে যে, হিজরতের পর তাদের মক্কায় পরিত্যক্ত বিষয়- 
সম্পত্তি তাদের মালিকানা থেকে বের হয়ে কাফিরদের দখলে চলে গেছে। 


এ কারণেই ইমাম আযম আবু হানীফা রে) ও ইমাম মালেক রে) বলেন ঃ যদি মুসল- 
মান কোন জায়গায় হিজরত করে চলে যায় এবং তাদের পরিত্যক্ত বিষয়-সম্পত্তি কাফিররা 
দখল করে নেয় অথবা আল্লাহ্‌ না করুন কোন দারুল-ইসলাম কাফিররা অধিকার করে 
মুসলমানদের ধনসম্পদ ছিনিয়ে নেয়, তবে এসব ধনসম্পদ কাফিরদের পুরোপুরি দখলের 
পর তাদের মালিকানায় চলে যায়। এগুলো বেচাক্ষেনা ইত্যাদি কার্যকলাপ আইনসিদ্ধ হয়। 
বিভিন্ন হাদীস থেকেও এর সমর্থন পাওয়া যায়। এস্থলে তফসীরে মাযহারীতে সেসব 
হাদীস উল্লেখ করা হয়েছে । 


৬, ৮ PA 2 صرعقم‎ 


মুহাজিরগণের দ্বিতীয় গুণ বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে 8 0 فضلا “ن‎ ১ 2০8 


£ তান م‎ 


১1%5)5 অর্থাৎ তারা কোন জাগতিক স্থার্থের বশবতী হয়ে ইসলাম গ্রহণ করেন নি 


এবং হিজরত করে মাতৃভূমি ও ধনসম্পদ ত্যাগ করেন নি বরং কেবলামান্ত্র আল্লাহ্‌র অনুগ্রহ 


ও সন্তষ্টিই তাদের কাম্য ছিল। এ থেকে তাঁদের পূর্ণ আন্তরিকতা বোঝা যায়। نضل‎ 
শব্দটি প্রায়শ পাথিব নিয়ামতের জন্য এবং ay Î gê) ۰۳5 ۲ নিয়ামতের 
জন্য ব্যবহাত হয়। কাজেই অর্থ এই দাঁড়ায় যে, তাঁরা তাঁদের সাবেক ঘরবাড়ী, বিষয় 
সম্পত্তি ইত্যাদি ছেড়ে দিয়ে এখন ইসলামের ছায়াতলে সাংসারিক প্রয়োজন এবং পরকালের 
নিয়ামত কামনা করছেন । 


ed ASSIA‏ سے 7 سر و بر سای 


মুহাজিরগণের তৃতীয় গুণ এই বণিত হয়েছে ঃ ১) ৮৮ 53401 9215 


৩৭২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


অর্থাৎ আল্লাহ্‌ ও রস্লকে সাহায্য করার জন্য তারা উপরোক্ত সবকিছু করেছেন। আল্লাহকে 
সাহায্য করার অর্থ তাঁর দীনকে সাহায্য করা। এ ক্ষেত্রে তাঁদের ত্যাগ ও তিতিক্ষা বিস্ময়কর । 


ت مر , 


3 مے তা‏ و و 
অর্থাৎ তাঁরাই “কথা ও‏ -اولائی هم الصا د قون তাঁদের চতর্থ গুণ হচ্ছে‏ 


কাজে সত্যবাদী। ইসলামের কলেমা পাঠ করে তাঁরা আল্লাহ্‌ ও রসূলের সাথে যে অঙ্গীকারে 
আবদ্ধ হয়েছিলেন, তা অক্ষরে অক্ষরে পালন করেছেন। এই আয়াত সকল মুহাজির সাহাবী 
সত্যবাদী বলে দৃপ্তকণ্ঠে ঘোষণা করেছে। অতএব, যে ব্যক্তি তাঁদের কাউকে মিথ্যাবাদী 
বলে, সে এই আয়াত অস্বীকার করার কারণে মুসলমান হতে পারে না। নাউুবিল্লাহ্‌! 
রাফেষী সম্প্রদায় তাঁদেরকে মুনাফিক আখ্যা দেয়। এটা এই আয়াতের সুস্পষ্ট লংঘন। 
جج‎ করীম সো) এই ফকীর মুহাজিরগণের ওসীলা দিয়ে আল্লাহ্‌র কাছে দোয়া করতেন। 
এতেই বোঝা যায় যে, হযুরের কাছে তাঁদের কি মর্যাদা ছিল।---( মাযহারী ) 

A AT A مر‎ বান রে তা পাও ঠ পাপা পানে ডে © 

আনসারগণের শ্রেষ্ঠত্ব 8 و الد ین ثبو ء و الدا ر و الایما ن من تبلهم‎ 
2) শব্দের অর্থ অবস্থান গ্রহণ করা। 315 বলে হিজরতের স্থান তথা মদীনা তাইয়েবা 


বোঝানো হয়েছে । এ কারণেই হযরত ইমাম মালিক রে) মদীনাকে দুনিয়ার সকল শহর 
অপেক্ষা শ্রেষ্ঠ বলতেন। তাঁর বক্তব্য ছিল, দুনিয়ার যেসব শহরে ইসলাম পৌছেছে ও প্রসার 
লাভ করেছে, সেগুলো জিহাদের মাধ্যমে বিজিত হয়েছে; এমনকি, মক্কা মোকাররমাও। 
একমান্ত্র মদীনা শহরই স্বতঃপ্রণোদিত হয়ে ঈমান ও ইসলামকে و‎ 5۲ I 


( কুরতুবী ) | 

আয়াতে 12 £ 9 ক্রিয়াপদের পর 35 এর সাথে ঈমানও উল্লেখ করা হয়েছে। 
অথচ অবস্থান গ্রহণ কোন স্থান ও জায়গায় হতে পারে। ঈমান কোন জায়গা নয় যে, এতে 
অবস্থান গ্রহণ করা হবে। তাই কেউ কেউ বলেন £ এখানে 1অথবা تمکنرا‎ 
ক্রিয়াপদ উহ্য আছে। উদ্দেশ্য এই যে, তীরা মদীনায় অবস্থান গ্রহণ করেছেন, ঈমানে 
হাঁটি ও পাকাপোক্ত হয়েছেন। এখানে এরূপও হতে পারে যে, ঈমানকে রূপক ভঙ্গিতে জায়গা 


۸ A” ۸ 


ধরে নিয়ে তাতে অবস্থান গ্রহণের কথা বলা হয়েছে। سن ببلهم‎ অর্থাৎ মুহাজির- 


গণের পূর্বে। এতে আনসারগণের একটি শ্রেষ্ঠত্ব বর্ণনা করা উদ্দেশ্য। তা এই যে, যে. 
_ শহর আল্লাহ্‌র কাছে “দারুল-হিজরত" ও “দারুল-ঈমান” হওয়ার ছিল, তাতে তাঁদের অবস্থান 
ও বসতি মুহাজিরগণের পূর্বেই ছিল। মুহাজিরগণের এখানে স্থানাত্তরিত হওয়ার পূর্বেই 
তাঁরা ঈমান কবুল করে পাকাপোক্ত হয়ে গিয়েছিলেন। আনসারগণের দ্বিতীয় গুণ বর্ণনা 


۸ س1 سے دج‎ Ap তি AU 3 ۰ 


প্রসঙ্গে বলা হয়েছে 4 ها جر الههم‎ ১৮০ ও 5 > ۶ا5 3ا5‎ 78 


সুরা হাশর ৩৭৩ 


যারা হিজরত করে তাঁদের শহরে আগমন করেছেন। এটা দুনিয়ার সাধারণ মানুষের রুচির 
পরিপন্থী। সাধারণত লোকেরা এহেন ভিটা-মাটিহীন দুর্গত মানুষকে স্থান দেওয়া পছন্দ 
করে না। সবন্রই দেশী ও ভিনদেশীর প্রশ্ন উঠে । কিন্তু আনসারগণ কেবল তাঁদেরকে স্থানই 
দেন নি, বরং নিজ নিজ গৃহে আবাদ করেছেন, নিজেদের ধনসম্পদে অংশীদার করেছেন 
এবং অভাবনীয় RIT ও সন্ভ্রমের সাথে তাঁদেরকে স্বাগত জানিয়েছেন। এক একজন : 
মুহাজিরকে জায়গা দেওয়ার জন্য এক সাথে কয়েকজন আনসারী আবেদন করেছেন। ফলে 
শেষ পর্যন্ত লটারীর মাধ্যমেও এর নিশ্পত্তি করতে হয়েছে ।---€(মাযহারী ) 


سر ہر عص OAS‏ مر AIS‏ ہے س62 


ولا ری کی و 0 0چ ۲۳۶ 


AS AS Bw 


৮০এই বাক্যের সম্পর্ক একটি বিশেষ ঘটনার সাথে, যা বন্‌ নুষায়েরের নির্বাসন‏ ار نرا 


এবং তাদের বাগান ও গৃহের উপর মুসলমানদের দখল প্রতিষ্ঠিত হওয়ার সময় সংঘটিত 
হয়েছিল। 

বনু নুযায়েরের ধনসম্পদ ব*টনের ঘটনা £ যে সময় বনু নুযায়ের গোত্রের ফায়-এর 
ধনসম্পদ মুসলমানদের মধ্যে বন্টনের ইথতিয়ার রসূলুল্লাহ (সা)-কে দেওয়া হয়, তখন 
মূহাজিরগণ ছিলেন সম্পূর্ণ নিঃস্ব । তাদের না ছিলনিজস্ব কোন বাড়ী-ঘর এবং না ছিল 
বিষয়-সম্পত্তি। তাঁরা আনসারগণের গৃহে বাস করতেন এবং তাঁদেরই বিষয়-সম্পত্তিতে 
মেহনত মজদুরি করে জীবিকা নির্বাহ করতেন। ফায়-এর সম্পদ হস্তগত হওয়ার পর 
রসূনুল্লাহ্‌ (সা) আনসারগণের সর্দার সাবেত ইবনে কায়স রো)-কে ডেকে বললেন $ তুমি 
আনসারগণকে আমার কাছে ডেকে আন। সাধেত জিজ্ঞাসা করলেন £ ইয়া রসূলাল্লাহ্‌! 
আমার নিজের গোত্র খাযরাজের আনসারগণকে ডাকব, না সব আনসারকে ডাকব ? রসূলু- 
ল্লাহ সো) বললেন £ না, সবাইকে ডাকতে হবে। অতঃপর তিনি আনসারগণের এক 
সম্মেলনে ভাষণ দিলেন। হামদ ও সালাতের পর তিনি মদীনার আনসা'রগণের ভূয়সী প্রশংসা 
করে বললেন £ঃ আপনারা আপনাদের মুহ।'জির ভাইদের সাথে যে ব্যবহার করেছেন, তা 
নিঃসন্দেহে অনন্য সাধারণ সাহসিকতার কাজ। অতঃপর তিনি বললেন ঃ আল্লাহ্‌ তাআলা 
বনু নুযায়েরের ধনসম্পদ আপনাদের করতলগত করে দিয়েছেন। যদি আপনারা চান, তবে 
আমি এই সম্পদ মুহাজির ও আনসার সবার মধ্যে বন্টন করে দেব এবং মুহাজিরগণ পূর্ববৎ 
আপনাদের গৃহেই বসবাস করবে । পক্ষান্তরে আপনারা চাইলে আমি এই সম্পদ কেবল 
গৃহহীন ও সহায়-সম্বলহীন মুহাজিরগণের মধ্যেই বণ্টন করে দের এবং এরপর তারা 
আপনাদের গৃহ ত্যাগ করে আলাদা নিজেদের গৃহ নির্মাণ করে নেবে। 


এই বজ্ঞতা শুনে আনসারগণের দুই জন প্রধান নেতা সাণ্দ ইবনে ওবাদা (রা) ও সাণ্দ 
ইবনে মুয়ায (রা) দণ্ডায়মান হলেন এবং আরয করলেন ঃ ইয়া রসূলুল্লাহ সো)! আমাদের 
অভিমত এই যে, এই ধনসম্পদ আপনি সম্পূর্ণই কেবল মুহাজির ভাইদের মধ্যে বন্টন 
করে দিন এবং তারা এরপরও পুর্ববৎ আমাদের গুহে বসবাস করুন। নেতাদ্বয়ের এই উক্তি 


৩৭৪ তফসীরে মা‘আরেফুল-কোরআন ৷ অষ্টম খণ্ড 


শুনে উপস্থিত আনসারগণ সমস্বরে বলে উঠলেন £৪ আমরা এই সিদ্ধান্তে সম্মত ও আনন্দিত । 
তখন রস্লুল্লাহ্‌ সো) সফল আনসার ও তাদের সন্তানগণকে দোয়া দিলেন এবং ধনসম্পদ 
মুহাজিরগণের মধ্যে বন্টন করে দিলেন। আনসারগণের মধ্যে মাত্র দুই ব্যক্তি অর্থাৎ সহল 
ইবনে হানীফ ও আব্‌ দুজানাক্ষে অত্যধিক অভাবপ্রস্ততার কারণে অংশ দিলেন। গোত্রনেতা 
' সা‘দ ইবনে মুয়ায (রা)-কে ইবনে আবী হাকীকের একটি বিখ্যাত তরবারি প্রদান করা 
হল ।---€ মাযহারী ) 


Go در‎ ٩ نج‎ 


উল্লিখিত আয়াতে جح‎ > বলে প্রয়োজনের বস্তু, এবং 1 8) مما | و‎ এর সর্বনাম 


দ্বারা মুহাজিরগণক্ষে বোঝানো হয়েছে। আয়াতের অর্থ এই যে, এই বন্টনে যা কিছু মুজা- 
হিরগণকে দেওয়া হল, মদীনার আনসারগণ সানন্দে ভা গ্রহণ করে নিলেন যেন তাদের 
এসব জিনিসের কোন প্রয়োজনই ছিল না। মুহাজিরগণকে দেওয়াকে খারাপ মনে করা অথবা 
অভিযোগ করার তো সামান্যতম কোন সন্তাবনাই ছিল না। এর মৃকাবিলায় যখন বাহ- 
রাইন বিজিত হল, তখন রসূলুল্লাহ, (সো)-র প্রাপ্ত ধনসম্পদ সম্পূর্ণই আনসারগণের 
মধ্যে বিলিব্টন করে দিতে চাইলেন; কিন্তু তাঁরা তাতে রাষী হলেন না,বরং বললেন ৪ 
আমরা ততক্ষণ পর্যন্ত কিছুই গ্রহণ করব না, যতক্ষণ পর্যন্ত আমাদের মুহাজির ভাইগণকেও 
এই ধনসম্পদ থেকে অংশ না দেওয়া হয় ।---(বুখারী, ইবনে কাসীর ) 


চলা তত ۸ ہہ و‎ 


আনসারগণের . চতুর্থ : গুণ এই আয়াতে বণিত হয়েছে ঃ ویولرون علی‎ 


Gr ee OA سے ا‎ OA 


৮০ ی نفسهم وم کان بهم خصا‎ শব্দের অর্থ দারিদ্র্য ও উপবাস। 
ر‎ 8 1-এর অর্থ অপরের বাসনা ও প্রয়োজনকে নিজের বাসনা ও প্রয়োজনের গ্রে রাখা। 


আয়াতের অর্থ এই যে, আনসা'রগণ নিজেদের উপর মুহাজিরগণকে অগ্রাধিকার দিতেন। 
নিজেদের প্রয়োজন মেটানোর আগে তাঁদের প্রয়োজন মেটাতেন ; যদিও নিজেরাও 5 
ও দারিদ্র্য-প্রপীড়িত ছিলেন। 0 
و‎ TAS 5۳۳9 TAT IE EN £ আয়াতের 
তফসীরের জন্য ঘটনাবলী বর্ণনা করা জরুরী নয়, কিন্তু এসব ঘটনা মানুষকে উৎরুষ্ট 
মানবতা শিক্ষা দেয় এবং জীবনে বিপ্লব আনয়ন করে। তাই তফসীরবিদগণ এ স্থলে এসব 
ঘটনা বিস্তারিত উল্লেখ করেছেন। এখানে তফসীরে কুরতুবী থেকে কয়েকটি ঘটনা উদ্ধৃত 
করা 7 ۱ ۹ 

তিরমিষীতে হযরত আবূ হুরায়রা রো)-র রেওয়ায়েতক্রমে বণিত আছে, জনৈক 
আনসারীর গৃহে রান্রিবেলায় একজন মেহমান আগমন করল। তাঁর কাছে এই পরিমাণ 
খাদ্য ছিল, যা তিনি নিজে এবং তাঁর সন্তানগণ খেতে পারেন। তিনি স্ত্রীকে বললেন 8 
বাচ্চাদেরকে কোনরপে শুইয়ে দাও। অতঃপর বাতি নিভিয়ে দিয়ে মেহমানের সামনে 


সূরা হাশর ৩৭৫ 


আহার্য রেখে কাছাকাছি বসে যাও, যাতে মেহমান মনে করে যে, আমরাও খাচ্ছি ঃ কিন্তু আসলে 
আমরা খাব না। এভাবে মেহমান পেট ভরে খেতে পারবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 


SA |] مس‎ তা Ad 


তখানি নাধিল হয়।‏ يو ثرون على ا سهم 


তিরমিধীতেই হযরত আবু হুরায়রা রো) হতে আরো একটি ঘটনা বণিত যে, 
জনৈক ব্যক্তি রসূলুল্লাহ (সা)-র কাছে উপস্থিত হয়ে আরঘ করল ঃ আমি ক্ষুধায় অতিষ্ঠ । 
তিনি একজন বিবির কাছে সংবাদ দিলে জওয়াব আসল £ আমার কাছে এক্ষণে পানি 
ব্যতীত কিছুই নেই। অন্য একজন বিবির কাছে সংবাদ দিলে সেখানে থেকেও তাই 
জওয়াব আসল। অতঃপর তৃতীয়, চতুর্থ এমনকি, সকল বিবির কাছে খোজ নেওয়া 
হলে সবার কাছ থেকে একই জওয়াব পাওয়া গেল যে, পানি ব্যতীত গুহে কিছুই নেই। 
অগত্যা রসূলুল্লাহ সো) উপস্থিত সাহাবীগণকে সম্বোধন করে বললেন £ কে আছ, যে এই 
ব/ক্তিকে আজ দ্রাত অতিথি করে নেবে £ জনৈক আনসারী আরঘ করলেন £ ইয়া 1 
আমি করব। অতঃপর তিনি লোকটিকে সাথে নিয়ে গেলেন এবং গৃহে পৌছে স্রীকে জিজ্ঞাসা 
করলেন £ কিছু খাবার আছে কিঃ উত্তর হল ঃ আমাদের বাচ্চারা খেতে পারে, এই পরিমাণ 
খাদ্য আছে। আনসারী বললেন ঃ বাচ্ভাদেরকে শুইয়ে দাও। অতঃপর মেহমানের সামনে 
খাবার রেখে আমরাও সাথে বসে যাব। এরপর বাতি নিভিয়ে দেবে, যাতে মেহমান আমাদের 
না খাওয়ার বিষয় জানতে না পারে। সেমতে মেহমান আহার করল। সকালে আনসারী 
রসূলুল্লাহ (সা)-র কাছে উপস্থিত হলে তিনি বললেনঃ গতরাতে তুমি মেহমানের সাথে যে 
ব্যবহার করেছ, তা আল্লাহ তাআলা অত্যধিক পছন্দ করেছেন। 

মেহদভী হযরত সাবেত ইবনে কায়সের সাথে জনৈক আনসারীর এমনি ধরনের একটি 
ঘটনা বর্ণনা করেছেন। রেওয়ায়েতে প্রত্যেক ঘটনার সাথে একথাও বণিত হয়েছে ₹ যে, এই 
আয়াত এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে । 


কুশায়রী হযরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর (রা) থেকে বর্ণনা করেন, জনৈক মান্যবর 
সাহাবীর কাছে এক ব্যক্তি একটি বকরীর মাথা উপডৌক্ষন পেশ করেন। সাহাবী মনে 
করলেন আমার অমুক ভাই ও তাঁর বাচ্চারা আমার চাইতে বেশী অভাবগ্রস্ত। সেমতে 
তিনি মাথাটি তার কাছে এবং তৃতীয় জন চতুর্থ জনের কাছে পাঠিয়ে দিলেন। তিনিও এমনি- 
ভাবে তৃতীয় জনের কাছে এবং তৃতীয় জন চতুর্থ জনের কাছে পাঠিয়ে দিলেন। অবশেষে 
সাতটি গৃহে যাওয়ার পর মাথাটি আবার প্রথম সাহাবীর গৃহে ফিরে এল। এই ঘটনার পরি- 
প্রেক্ষিতে আলোচ্য আয়াত অবতীর্ণ হয়। সা'লাবী হযরত আনাস রো) থেকেও এই ঘটনা 
বর্ণনা করেছেন। 

মুয়াতা ইমাম মালিকে বণিত আছে, এক ব্যক্তি হযরত আয়েশা রো)-র কাছে কিছু 
চাইল। তাঁর গহে তখন একটি মান্র রুটি ছিল এবং তিনি সেদিন রোযা রেখেছিলেন । 
তিনি পরিচারিকাক্ষে বললেন £ এই রুটি তাকে দিয়ে দাও। পরিচারিকা বলল £ঃ এই 
রুটি দিয়ে দিলে আপনার ইফতার করার কিছু থাকবে না। হযরত আয়েশা রো) বললেন ঃ 
না থাক, তমি দিয়ে দাও। পরিচারিক্কা বর্ণনা করে---যখন সন্ধ্যা হল, তখন উপটতৌকন 


৩৭৬ তফসীরে মাআরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


প্রেরণে অভ্যস্ত নয়---এমন এক ব্যক্তি হযরত আয়েশার কাছে একটি আস্ত ভাজা করা 
বকরী উপতৌকন হিসাবে প্রেরণ করল। তার উপর ময়দার আটার আবরণী ছিল। 
আরবে একে সর্বোত্তম খাদ্য মনে করা হত। হযরত আয়েশা রো) পরিচারিক্ষাকে ডেকে 
বললেন £ খাও, এটা তোমার সেই রুটি থেকে ۱ 


নাসায়ী বর্ণনা করেন, হযরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর অসুস্থ অবস্থায় আঙুর খাও- 
` ম্লার ইচ্ছা প্রকাশ করলে এক দিরহামের বিনিময়ে এক গুচ্ছ আঙুর কিনে আনা হয়। ঘটনা- 
ক্রমে তখন এক মিসক্ষীন এসে উপস্থিত হল এবং কিছু চাইল। অসুস্থ ইবনে ওমর 
বললেন £$ আঙুরের গুচ্ছটি তাকে দিয়ে দাও। উপস্থিত লোকদের মধ্যে এক ব্যক্তি গোপনে 
মিস্কীনের পেছনে পেছনে গেল এবং গুচ্ছটি তার কাছ থেকে কিনে হযরত ইবনে ওমরের 
সামনে পেশ করল । কিন্ত ভিক্ষুকটি আবার আসল এবং কিছু চাইল। হযরত ইবনে ওমর 
পুনরায় গুচ্ছটি তাকে দিয়ে দিলেন। আবার এক ব্যক্তি গোপনে ভিক্ষুকের পেছনে পেছনে 
যেয়ে এক দিরহামের বিনিময়ে গুচ্ছটি কিনে আনল এবং হযরত ইবনে ওমরের কাছে 
পেশ করল। ভিক্ষুকটি আবার ধরনা দিতে চাইলে সবাই তাকে নিষেধ করল। হযরত 
ইবনে ওমর যদি জানতে পারতেন যে, এটা সেই সদকায় দেওয়া গুচ্ছ, তবে কিছুতেই তা 
খেতেন না। কিন্তু তিনি বাজার থেকে আনা হয়েছে ভেবে তা ব্যবহার করলেন। 


ইবনে মুবারক নিজ সনদে বর্ণনা করেন, একবার খলীফা উমর ফারূক (রা) 
একটি থলিয়ায় চার শ' দীনার ভরে থলিয়াটি চাকরের হাতে দিয়ে বললেন £ এটি আবূ 
ওবায়দা ইবনে জাররাহের কাছে নিয়ে যাও এবং বল ঃ খলীফার পক্ষ থেকে এই হাদিয়া 
কবুল করে নিজের প্রয়োজনে ব্যয় করুন। তিনি চাকরকে আরও বলে দিলেন ঃ হাদিয়া 
পেশ করার পর তুমি কিছুক্ষণ দেরী করবে এবং দেখবে যে, আবূ, ওবায়াদা কি করেন। 
চাকর নির্দেশ অনুযায়ী থলিয়াটি হযরত আবূ ওবায়দা (রা)-র কাছে পেশ করে কিছুক্ষণ 
দেরী করল। আব্‌ ওবায়দা রো) থলিয়া হাতে নিয়ে দোয়া করলেন £ আল্লাহ্‌ তা“আলা 
ওমরের প্রতি রহম করুন এবং তাকে উত্তম বিনিময় দিন। তিনি তৎক্ষণাৎ দাসীকে 
ডেকে বললেন £ নাও, এই সাত অমুককে এবং পাঁচ অমুককে দিয়ে এস। এভাবে গোটা 
চার শ' দীনার তিনি তখনই বন্টন করে দিলেন। 


চাকর ফিরে এসে ঘটনা বর্ণনা করল। হযরত উমর রো) এমনিভাবে আরও চার শ’ 
দীনার অপর একটি থলিয়ায় ভি করে চাকরের হাতে দিয়ে বললেন 8 এটি মুয়াষ 
ইবনে জবলকে দিয়ে এস এবং কিছুক্ষণ দেরী করে লক্ষ্য কর তিনি কি করেন। চাকর 
নিয়ে গেল। হযরত মৃয়ায ইরনে জবল থলিয়া হাতে নিয়ে হযরত উমর রো)-র জন্য 
দোয়া করলেন। তিনিও থলিয়া খুলে কালবিলম্ব না করে বন্টনে বসে গেলেন । তিনি 
দীনারগুলো অনেক ভাগে ভাগ করে বিভিন্ন গৃহে প্রেরণ করতে লাগলেন। তার স্ত্রী ব্যাপার 
দেখে যাচ্ছিলেন । অবশেষে বললেন £ আমিও তো মিসকীনই। আমাকেও কিছু দিন 
না কেন? তখন থলিয়াতে মান্তর দু'টি দীমার অবশিষ্ট ছিল। সেমতে তাই তাঁকে দিয়ে 
দিলেন। চাকর এই দৃশ্য দেখে ফিরে এল এবং খলীফার কাছে বর্ণনা করল। খলীফা 
বললেন $ এরা সবাই ভাই ভাই । সবার স্বভাব একই রূপ। 


সূরা হাশর ৩৭৭ 


হুযায়ফা আদভী বলেনঃ আমি ইয়ারমুক যুদ্ধে আমার চাচাত ভাইয়ের খোজে 
শহীদদের লাশ দেখার জন্য বের হলাম। সাথে কিছু পানি নিলাম, যাতে তার মধ্যে 
প্রাণের স্পন্দন দেখলে পান করিয়ে দিতে পারি । তার নিকটে পৌঁছে দেখলাম যে, প্রাণের 
স্পন্দন এখনও নিঃশেষ হয়নি । আমি বললাম ۱ আপনাকে পানি পান করাব কি? তিনি 
ইঙ্গিতে হ্যা বললেন। কিন্তু তৎক্ষণাৎ কাছে থেকে অন্য একজন শহীদের আহ্‌ আহ্‌ 
শব্দ কানে এল। আমার ভাই বললেনঃ এই পানি তাকে দিয়ে দাও। আমি তার কাছে 
পেনছে পানি দিতে চাইলে তৃতীয় একজনের কাতরানোর আওয়াজ কানে এল । সে-ও 
এই তৃতীয়জনকে পানি দিয়ে দিতে বলল। এমনিভাবে একের পর এক করে সাতজন 
শহীদের সাথে একই ঘটনা সংঘটিত হল। আমি যখন সপ্তম শহীদের কাছে গেলাম, 
তখন সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। সেখান থেকে আমি আমার ভাইয়ের কাছে এসে 
দেখি তিনিও খতম হয়ে গেছেন । 

কিছু আনসারগণের এবং কিছু মুহাজিরগণের মিলিয়ে এই কয়েকটি ঘটনা উল্লেখ 
করা হল। অধিকাংশ ঘটনা সম্পর্কে বলা হয়েছে যে, আলোচ্য আয়াত এই ঘটনার 
পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে। এতে কোন বৈপরীত্য ও বিরোধ নেই। কারণ, যে ধরনের 
ঘটনা সম্পর্কে আয়াত অবতীর্ণ হয় যদি সেই ধরনের অন্য কোন ঘটনা সংঘটিত হয়ে যায়, 
তবে বলে দেওয়া হয় যে, এই ঘটনা সম্পর্কে আয়াতটি অবতীর্ণ হয়েছে । প্রকৃত সত্য 
এইযে, সবগুলো ঘটনাই আয়াত অবতরণের কারণ। 


একটি সন্দেহ নিরসন $ সাহাবায়ে কিরামের উপরোক্ত আত্মত্যাগের ঘটনাবলী 
সম্পর্কে হাদীসদৃষ্টে একটি সন্দেহ দেখা দেয়। তা এই যে, রগুলে করীম (সো) মুসল- 
মানগণকে তাদের সম্পূর্ণ ধনসম্পদ সদকা করতে নিষেধ করেছেন। এক হাদীসে আছে 
- জনৈক ব্যক্তি রসূলুল্লাহ্‌ সো)-র সামনে একটি ডিম্ব পরিমাণ স্বর্ণের টুকরা সদকার জন্য পেশ 
করলে তিনি তা লোকটির দিকে নিক্ষেপ করে বললেন £ তোমাদের কেউ কেউ তার যথাসবস্থ 
সদকা করার জন্য নিয়ে আসে। এরপর অভানপ্রস্ত হয়ে মানুষের কাছে ভিক্ষার হাত পাতে। 


এসব রেওয়ায়েত থেকেই এই সন্দেহের জওয়াব পাওয়া যায় যে, মানুষের অবস্থা 
বিভিন্ন রূপ হয়ে থাকে । প্রত্যেক অবস্থার জন্য আলাদা বিধানও হয়ে থাকে । সম্পূৰ্ণ 
ধনসম্পদ দান করার নিষেধাজ্তা তাদের জন্য, যারা পরবর্তী সময়ে দারিদ্র্য ও উপবাস 
দেখা দিলে সবর করতে সক্ষম নয় এবং কুতদানের জন্য আফসোস করে অথবা মানুষের 
কাছে ভিক্ষার হাত প্রসারিত করতে বাধ্য হয়। পক্ষান্তরে যারা অসম সাহসিক ও দুঢুচেতা, 
সবকিছু ব্যয় করার পর দারিদ্র্য ও উপবাসের কারণে পেরেশান হয় না; বরং সাহসিকতার 
সাথে সবর করতে সক্ষম, তাদের জন্য সমস্ত ধনসম্পদ আল্লাহ্‌র পথে ব্যয় করে দেওয়া 
یج‎ উদাহরণত এক জিহাদের সময় হযরত আবু বকর সিদ্দীক রো) তার যথা- 
সর্বস্থ দা হিসাবে পেশ করে দিয়েছিলেন। উপরোক্ত ঘটনাবলী এরই নযীর। এহেন 
+51 লোকগণ তাঁদের জন্তান-সন্ততিকেও সবর ও দৃঢৃতায় অভ্যস্ত করে রেখেছিলেন । 


ফলে এতে তাদেরও কোন অধিকার ক্ষুণ্ন হত না। স্বয়ং সন্তানদের হাতে ধনসম্পদ থাকলে 
তারাও তাই করত ।---(কুরতুবী) 
8U৮---- 


৩৭৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥॥ অষ্টম খণ্ড 


মুহাজিরগণের পক্ষ থেকে আনসারগণের ত্যাগের বিনিময় : দুনিয়াতে কোন সঙ্ঘ- 
বদ্ধ মহতী উদ্যোগ একতরফা উদারতা ও আত্মত্যাগ দ্বারা কায়েম থাকতে পারে না, যে 
পর্যন্ত উভয় পক্ষ থেকে এমনি ধরনের ব্যবহার না হয়। এ কারণেই রসূলুল্লাহ (সা) যেমন 
মুসলমানদেরকে পরস্পরে উপতৌকন আদান-প্রদান করে পারস্পরিক সম্প্রীতি রদ্ধিতে 
উৎসাহিত করেছেন, তেমনি যাকে উপঢৌকন দেওয়া হয়, তাকেও উপঢৌকন দাতার অনু- 
গ্রহের প্রতিদান দেওয়ার শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন £ যদি আথিক স্বাচ্ছন্দ্য থাকে, 
তবে আথিক প্রতিদান, নতুবা দোয়ার মাধ্যমেই তার অনুগ্রহের বিনিময় দান কর। অর্বা- 
চীনের ন্যায় কারও অনুগ্রহের বোঝা মাথায় নিতে থাকা ভদ্রতা ও সাধু চরিত্রের পরিপন্থী। 


মুহাজিরগণের ব্যাপারে আনসারগণ অপূর্ব আত্মত্যাগের পরাক্ষাষ্ঠা প্রদর্শন করে- 
ছিলেন। নিজেদের গৃহে, দোক্ষানে, কাজ-কারবারে ও শক্ষ্যক্ষেত্রে তাদেরকে অংশীদার 
করে নিয়েছিলেন। আল্লাহ্‌ তা'আলা যখন মুহাজিরগণকে সচ্ছলতা দান করলেন তখন 
তারাও আনসারগণের অনুগ্রহের যথোপযুক্ত প্রতিদান দিতে কার্পণ্য করেন নি। 


কুরতুবী হযরত আনাস ইবনে মালি'ক (রা) থেকে বর্ণনা করেন, মূহাজিরগণ যখন 
মদীনায় আগমন করেন, তখন তাঁরা সম্পূর্ণ রিক্তহস্ত ছিলেন এবং মদীনার আনসারগণ 
বিষয়সম্পত্তির মালিক ছিলেন। আনসারগণ তাঁদেরকে সব বস্তই অর্ধেক অর্ধেক ভাগ করে 
দেন এবং বাগানের অর্ধেক ফল বাৎসরিক তাদেরকে দিতে থাকেন। হযরত আনাস 
(রা)-এর জননী উম্মে সুলায়ম নিজের কয়েকটি খর্জর রৃক্ষ রসূলুল্লাহ সো)-কে দিয়ে- 
ছিলেন। তিনি তা উসামা ইবনে যায়দের জননী উম্মে আয়মনকে দান করে দেন। 


ইমাম যুহরী বলেনঃ আমাকে হযরত আনাস রো) জানিয়েছেন যে, রসূলুল্লাহ 
(সা) যখন খায়বর যুদ্ধ থেকে বিজয়ীবেশে মদীনা প্রত্যাবর্তন করেন, তখন প্রচুর পরিমাণে 
যুদ্ধলব্ধ সম্পদ মুসলমানগণ লাভ করেন। এ সময় সকল মুহাজিরই আনসারগণের দান 
হিসাব করে তাদেরকে প্রত্যর্পণ করেন এবং রসূলুল্লাহ সো) আমার জননীর খর্জর রক্ষ 
উম্মে আয়মনের কাছ থেকে নিয়ে আমার জননীর হাতে প্রত্যর্পণ করেন। উম্মে আয়- 
মনকে এর পরিবর্তে নিজের বাগান রক্ষ দিলেন। | 


UIA A2 ©‏ سے سم و و روم هل مر পা‏ 


৩১০ ও-আনসারগণের আত্ম-‏ ہو ق شم سک مل تک هم المفلحو ن 


ত্যাগ ও আল্লাহ্‌র পথে সবক্িদ্ছু বিসর্জন দে ۳ কথা বর্ণনা করার পর সাধারণ বিধি হিসাবে 
বলা হয়েছে যে, যারা মনের কার্পণ্য থেকে আত্মরক্ষা করতে পারে, তারাই আল্লাহ্‌র কাছে 


۱ ক ۳ ۱ ৬ ر‎ : 
সফলকাম। ৫ ও 45 শব্দদ্বয় প্রায় সমার্থবোধক। তবে £* শব্দের মধ্যে কিঞ্চিৎ 


আতিশয্য আছে। ফলে এর অর্থ অতিশয় কৃপণতা । যাকাত, ফিতরা, ওশর, কুরবানী 
ইত্যাদি আল্লাহ্‌র ওয়াজিব হক আদায়ে অথবা সন্তান-সন্ততির ভরণ-পোষণ, অভাবগ্রস্ত 
পিতামাতা ও আত্মীয়-স্বজনের ভরণ-পোষণ ইত্যাদি বান্দার ওয়াজিব হক আদায়ে কৃপণতা 
করা হলে তা নিশ্চিতরূপে হারাম। যে কৃপণতা মুস্তাহাব বিষয় ও দান খয়রাতের ফযীলত 


অজনে প্রতিবন্ধক হয়, তা মকরাহ ও নিন্দনীয় এবং যা প্রথাগত কাজে প্রতিবন্ধক হয়, তা 
শরীয়তের আইনে কৃপণতা নয়। 


সূরা হাশর ৩৭৯ 


কার্পণ্য ও পরশ্রীকাতরতা খুবই নিন্দনীয় অভ্যাস। কোরআন ও হাদীসে জোরালো 
ভাষায় এসবের নিন্দা করা হয়েছে এবং যারা এসব বিষয় থেকে মুক্ত, তাদের জন্য সুসংবাদ 
বর্ণনা করা হয়েছে। উপরে আনসারগণের যে গুণাবলী উল্লিখিত হয়েছে, তা থেকে পরি- 
ক্ষার বোঝা যায় যে তাঁরা কার্পণ্য ও পরশ্রীকাতরতা থেকে মুক্ত ছিলেন। 
হিংসা-বিছ্বেষ থেকে পবিত্র হওয়া জান্নাতী হওয়ার আলামত ৪ ইমাম আহ্মদ 
হযরত আনাস রো) থেকে বর্ণনা করেন £ 
আমরা একদিন রসূলুল্লাহ সো)-র সাথে উপবিষ্ট ছিলাম । তিনি বললেন ঃ এক্ষণি 
তোমাদের সামনে একজন জান্নীতী ব্যক্তি আগমন করবে। সেমতে কিছুক্ষণ পরই 
জনৈক আনসারী আগমন করলেন। তাঁর দাড়ি থেকে ওযুর পানি টপকে পড়ছিল 
এবং তার বাম হাতে জুতা জোড়া ছিল। দ্বিতীয় দিনও এমনি ঘটনা ঘটল এবং সেই 
ব্যক্তি একই অবস্থায় আগমন করলেন। তৃতীয় দিনও তাই হল এবং এই ব্যক্তি 
উল্লিখিত অবস্থায় প্রবেশ করলেন। এ দিন রসূলুল্লাহ্‌ (সো) যখন মজলিস ত্যাগ 
করলেন, তখন হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা) এই ব্যক্তির পেছনে 
লাগলেন (যাতে তাঁর জান্নাতী হওয়ার ভেদ জানতে পারেন)। তিনি আনসারীকে 
বললেন £ পারিবারিক কলহের কারণে আমি প্রতিজ্তা করেছি যে, তিন দিন নিজের 
গৃহে যাব না। আপনি যদি অসুবিধা মনে না করেন, তবে তিন দিন আমাকে 
নিজের বাড়ীতে থাকতে দিন। আনসারী সানন্দে এই প্রস্তাব মঞ্জুর করলেন ۱ 
আবদুল্লাহ ইবনে আমর তিন রানি তাঁর বাড়ীতে অতিবাহিত করলেন। তিনি 
লক্ষ্য করলেন যে, আনসারী রাত্রিতে তাহাজ্জুদের জন্য ‘গাত্রোখান’ করেন না। 
তবে নিদ্রার জন্য শয্যা গ্রহণের পূর্বে কিছু আল্লাহ্র যিকির করেন। এরপর ফজরের 
নামাযের জন্য উঠেন। আবদুল্লাহ ইবনে আমর বলেন £ তবে এই সময়ের মধ্যে 
আমি তাঁর মুখে ভাল কথা ছাড়া কিছু শুনিনি। এভাবে তিন রাত্রি কেটে গেল । 
আমার অন্তরে যখন তাঁর আমল সম্পর্কে তাচ্ছিন্যের ভাব বদ্ধমূল হওয়ার উপক্রম 
হল, তখন আমি তাঁর কাছে আমার আগমনের আসল উদ্দেশ্য ব্যক্ত করে দিলাম 
এবং বললাম £ আমার গৃহে কোন কলহ-বিবাদ ছিল না। কিন্ত আমি 15 
(সা)-র মুখে তিন দিন পর্যন্ত শুনলাম যে, তোমাদের কাছে এখন একজন জান্নাতী 
ব্যক্তি আগমন করবে। এরপর তিন দিনই আপনি আসলেন। তাই আমার ইচ্ছা 
হল যে, আপনার সাথে থেকে দেখব কি আমলের কারণে আপনি এই ফযীলত অর্জন : 
করলেন! কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, আমি আপনাকে কোন বড় আমল করতে 
দেখলাম না। অতএব,কি বিষয়ের দরুন আপনি এই স্তরে উন্নীত হয়েছেন £ তিনি 
বললেনঃ আপনি যা দেখলেন, এছাড়া আমার কাছে অন্যকোন আমল নেই। আমি 
একথা শুনে প্রস্থানোদ্যত হলে তিনি আমাকে ডেকে নিয়ে বললেন £ হ্যা, একটি বিষয় 
আছে। তা এইযে, আমি আমার অন্তরে কোন মুসলমানদের প্রতি জিঘাংসা ও 
কুধারণা খুঁজে পাই না এবং এমন কারও প্রতি হিংসা-বিদ্বেষ পোষণ করি না, যাকে 


আল্লাহ. তা'আলা কোন কল্যাণ দান করেছেন। আবদুল্লাহ্‌ ইবনে আমব রো) বলেন ঃ 
ব্যস, এ গুণটিই আপনাকে এই উচ্চ মর্যাদায় আসীন করেছে। 


৩৮০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


ইবনে কাসীর এই রেওয়ায়েত উদ্ধত করে বলেন £ ইমাম নাসায়ীও “আমলুল 
ইয়াওমি ওয়াল্লাইলাহ্‌; অধ্যায়ে এটি বর্ণনা করেছেন এবং এর সনদ বুখারী ও মুসলিমের 
শর্ত অনুযায়ী সহীহ । 


A و‎ কা শা سس‎ 


মুহাজির ও আনসারগণের পর উম্মতের সাধারণ TAET £ و ال یں چا ء وا‎ এ 


APA 


এই আয়াতের অর্থে সাহাবায়ে কিরাম মুহাজির ও আনসারগণের পরে‏ سس بعد د هم 


কিয়ামত পর্যস্ত আগমনকারী সকল মুসলমান শামিল আছে এবং এই আয়াত তাদের সবাই- 
কে ফায়-এর মালে হকদার সাব্যস্ত করেছে। এ কারণেই খলীফা হযরত উর ফারুক 
(রা) ইরাক, সিরিয়া, মিসর ইত্যাদি বড় বড় শহর অধিকার করার পর এদের সম্পত্তি 
যোদ্ধাদের মধ্যে বন্টন করেন নি; বরং এগুলো ভবিষ্যৎ বংশধরদের জন্য সাধারণ ওয়াকফ 
হিসাবে রেখে দিয়েছেন, যাতে এসব সম্পত্তির আমদানী ইসলামী বায়ত্লমালে জমা হয় 
এবং তা দ্বারা কিয়ামত পর্যন্ত আগমনকারী মুসলমানগণ উপরূত হয়। কোন কোন 
সাহাবী তার কাছে বিজিত সম্পত্তি ব্টন করে দেওয়ার আবেদন করলে তিনি এই আয়াতের 
বরাত দিয়ে জওয়াব দেন যে, আমার সামনে ভবিষ্যৎ বংশধরদের প্রশ্ন না থাকলে আমি যে 
দেশই অধিকার করতাম, তার সম্পত্তি যোদ্ধাদের মধ্যে বন্টন করে দিতাম; যেমন রস- 
লুল্লাহ্‌ (সা) খায়বরের সম্পত্তি বন্টন করে দিয়েছিলেন। এসব সম্পত্তি বর্তমান মুসলমানদের 
মধ্যে ভাগাভাগি হয়ে গেলে ভবিষ্যৎ মুসলমানদের জন্য কি অবশিষ্ট থাকবে? ---( মালিক, 
কুরতুবী ) 

সাহাবায়ে কিরামের ভালবাসা ও মাহাআ্্য অন্তরে পোষণ করা মুসলমানদের 
সত্যগন্থী হওয়ার পরিচায়ক £ এ স্থলে আল্লাহ, তা'আলা সমগ্র উশ্মতে মুহাম্মদীকে তিন 
শ্রেণীতে বিভক্ত করেছেন---মুহাজির, আনসার ও অবশিষ্ট সাধারণ মুসলমান। মুহাজির 
ও আনসারগণের বিশেষ গুণাবলী ও শ্রেষ্ঠত্বও এ স্থলে উল্লিখিত হয়েছে। কিন্তু সাধারণ 
মুসলমানগণের শ্রেষ্ঠত্ব ও গুণাবলীর মধ্য থেকে মাত্র একটি বিষয় এই উল্লেখ করা হয়েছে 
যে, তারা সাহাবায়ে কিরামের ঈমানে অগ্রগামিতা এবং তাদের কাছে ঈমান পৌছানোর 
মাধ্যম হওয়ার গুণটিকে সম্যক বুঝে এবং সবার জন্য মাগফিরাতের দোয়া করে। এছাড়া 
নিজেদের জন্যও এরূপ দোয়া করে £$ আল্লাহ আমাদের অন্তরে কোন মুসলমানের প্রতি 
হিংসা-বিদ্বেষ রেখো না। 5 


এ থেকে জানা গেল যে, সাহাবায়ে কিরামের পরবতী মুসলমানদের ঈমান ও ইস- 
লাম কব্ল হওয়ার শর্ত হচ্ছে সাহাবায়ে কিরামের মাহাত্ম্য ও ভালবাসা অন্তরে পোষণ করা 
এবং তাদের জন্য দোয়া করা। যার মধ্যে এই শর্ত অনুপস্থিত, সে মুসলমান কথিত 
হওয়ার যোগ্য নয়। এ কারণেই হযরত মুসাব ইবনে সাদ (রা) বলেন ঃ উম্মতের সকল 
মুসলমান তিন শ্রেণীতে বিভক্ত। তাদের মধ্যে দুই শ্রেণী অতিক্রান্ত হয়ে গেছে অর্থাৎ 
মুহাজির ও আনসার । এখন সাহাবায়ে কিরামের প্রতি মহব্বত পোষণকারী এক শ্রেণী বাকী 


সরা হাশর ৩৮১ 


রয়ে গেছে । তোমরা যদি উম্মতের মধ্যে কোন আসন কামনা কর, তবে এই তৃতীয় শ্রেণীতে 
' দাখিল হয়ে যাও । 


হযরত হুসাইন (রা)-কে জনৈক ব্যক্তি হযরত ওসমান (রা) সম্পর্কে (তার শাহা- 
দাতের ঘটনা সংঘটিত হওয়ার পর ) প্রশ্ন করেছিল। তিনি পাল্টা প্রশ্নকারীকে জিজাসা 
করলেন £ তুমি কি মুহাজিরগণের অন্তর্ভুক্ত? সে নেতিবাচক উত্তর দিল। তিনি আবার 
' জিজ্ঞাসা করলেন ঃ তবে কি আনসারগণের একজন? সে বললঃ না। হযরত হুসাইন 


APA ASTI পা পান 5 


রো) বললেন £ এখন তৃতীয় আয়াত ৯১৩০০০৪৩৪৯1 বাকী রয়ে 


গেছে। তুমি যদি হযরত ওসমান গনী রো) সম্পর্কে জনমনে সন্দেহ ও সংশয় সৃষ্টি করতে 
চাও, তবে এই ততীয় শ্রেণী থেকেও খারিজ হয়ে যাবে। 


কুরতুবী বলেন : এই আয়াত থেকে প্রমাণিত হয় যে, সাহাবায়ে কিরামের প্রতি 
ভালবাসা রাখা আমাদের জন্য ওয়াজিব। ইমাম মালেক রে) বলেন $ যে ব্যক্তি কোন 
সাহাবীকে মন্দ বলে অথবা তাঁর সম্পর্কে মন্দ বিশ্বাস রাখে, মুসলমানদের ফায়-এর মালে 
তাঁর কোন অংশ নেই। এর প্রমাণস্থরূপ তিনি আলোচ্য আগয্লাত পেশ করেন। যেহেতু ফায়- 
এর মালে প্রত্যেক মুসলমানের অংশ আছে, তাই যার অংশ বাদ পড়বে তার ইসলাম ও ঈমানই 
সন্দেহযুক্ত হয়ে যাবে। 

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রো) বলেন $ আল্লাহ, তা'আলা সক্ষল মুসল- 
মানকে সাহাবায়ে কিরামের জন্য ইস্তিগঞ্ার ও দোয়া করার আদেশ দিয়েছেন। অথচ 
আল্লাহ্‌ জানতেন যে, তাঁদের পরস্পরে যুদ্ধ-বিগ্রহও হবে। তাই তাদের পারস্পরিক বাদানু- 
বাদের কারণে তাঁদের মধ্য থেকে কারও প্রতি কুধারণা পোষণ করা কোন মুসলমানের 
জন্য জায়েয নয় । 


হযরত আয়েশা সিদ্দীকা (রা) বলেনঃ আমি তোমাদের নবী (সা)-র মুখে শুনেছি-_ 
এই উম্মত ততদিন ধ্বংসপ্রাপ্ত হবে না, যতদিন তাদের পরবতীরা পূর্ববতীদেরকে অভিশাপ 
ও ভগ্সনা না করে । 


হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) বলেন £ তুমি যদি কাউকে দেখ যে, কেউ কোন 
সাহাবীকে মন্দ বলছে, তবে তাকে বলঃ যে তোমাদের মধ্য থেকে অধিক মন্দ তার উপর 
আল্লাহ্‌র লানত হোক। বলা বাহুল্য, অধিক মন্দ সাহাবী হতে পারেন না---যে তাকে মন্দ বলে 
সে-ই'হবে। সারকথা এই যে, সাহাবীদের মধ্য থেকে কাউকে মন্দ বলা লানতের কারণ । 


আওয়াম ইবনে হাওশব বলেন : এই উম্মতের পূর্ববতিগণ মানুষকে সাহাবায়ে 
কিরামের শ্রেষ্ঠত্ব ও গুণাবলী বর্ণনা করতে উদ্ধৃদ্ধ করতেন, যাতে মানুষের অস্ত্র তাদের 
ভালবাসা সৃষ্টি হয়। আমি এ ব্যাপারে তাঁদেরকে একনিষউভাবে ও দৃঢ়তার সাথে কাজ 
করতে দেখেছি । তারা আরও বলতেন £ সাহাবায়ে কিরামের মধ্যে যে মতবিরোধ ও 
বাদানৃবাদ সংঘটিত হয়েছে সেগুলো বর্ণনা করো নাঃ করলে মানুষের ধৃষ্টতা বেড়ে যাবে। 
--(কুরতুবী) 


৩৮২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


০7০4550795৯ ০2১৪6৬৮04৮৮ 
৫০475 2:5522৩2 ০৮ এ ১৮ 
৩৫১৫ 2১৮20545455 اف‎ “1 
31687/5481055 ০৮5০48৮৮৮9৮ 
এও তত 88 25 8424 
Jo SHE IH el ০১৯ ৫১ 4১৩০৯ 
5452 29 এ یئ‎ (9 


سح ۶د کے وو ہے و ود ےم رم و وب؛وود صا کے رای ک9 
৬‏ و من ৬৬ এ $৯‏ ۹ 
بیتهم شرایل< هم جمعا و قلوبهم شئی « دك ১299 ৮৪৬‏ 


نگ ےو وو 2 7 ۰ 96۵ es‏ 

০৯201215595 9564 ও ০৯৪2 
قال رشان اکرب‎ 2) Fl 4০ ৬৪ لم لاب‎ 
4 Ze لاو و ویو م‎ 4 ۶ 

2১ 4555 YOO‏ 901 اہ ن العش مکی ت 
7 / 9 ۱ تب { 

8৮১১8) 6 کار ادن فیهاه ود‎ ৬ ভে 
سح‎ লিল 


ر 

ow 

(১১) আপনি কি মুনাফিকদেরকে দেখেন নি? তারা তাদের কিতাবধারী কাফির 
স্তাইদেরকে বলে £ তোমরা যদি বহিষ্কৃত হও, তবে আমরা অবশ্যই তোমাদের সাথে দেশ 
থেকে বের হয়ে যাব এবং তোমাদের ব্যাপারে আমরা কখনও কারও কথা মানব না। 
আর যদি তোমরা আক্রান্ত হও; তবে আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ্‌ 
সাক্ষ্য দেন 25, তারা নিশ্চয়ই মিথ্যাবাদী । (১২) যদি তারা বহিষ্কৃত হয়, তবে মুনাফিকরা 
তাদের সাথে দেশত্যাগ করবে না আর যদি তারা আক্রান্ত হয়, তবে তারা তাদেরকে সাহায্য 
করবে না। যদি তাদেরকে সাহায্য করে, তবে অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে। 
এরপর কাফিররা কোন সাহায্য পাবে না। (১৩) নিশ্চয় তোমরা তাদের অন্তরে আল্লাহ্‌ 
অপেক্ষা অধিকতর ভকগ্নাবহ । এটা এ কারণে যে, তারা এক নির্বোধ সম্প্রদায় । (১৪) 
তারা সংঘবদ্ধভাবেও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। তারা যুদ্ধ করবে কেবল 
সুরক্ষিত জনপদে অথবা দুর্গ প্রাচীরের আড়ালে থেকে । তাদের পারস্পরিক যুদ্ধই প্রচণ্ড 


সূরা হাশর ৩৮৩ 


হয়ে থাকে। আপনি তাদেরকে এক্যবদ্ধ মনে করবেন; কিন্তু তাদের অস্তর শতধা 1 
এটা এ কারণে যে, তারা এক কাণ্ডজ্ঞানহীন সম্প্রদায় । (১৫) তারা সেই লোকদের মত, 
যারা তাদের নিকট পর্বে নিজেদের কর্মের শাস্তি ভোগ করেছে। তাদের জন্য রয়েছে 
ঘন্তণাদায়ক শাস্তি । (১৬) তারা শয়তানের মত, যে মানুষকে কাফির হতে বলে। অতঃপর 
যখন সে কাফির হয়, তখন শয়তান বলে ঃ তোমার সাথে আমার কোন সম্পক নেই। আমি 
বিশ্বপালনকর্তা আল্লাহকে ভয় করি। (১৭) অতঃপর উভয়ের পরিণতি হবে এই যে, তারা 


জাহান্নামে খাবে এবং চিরকাল তথায় বসবাস করবে। এটাই জালিমদের শাস্তি। 
اس — سح‎ 


তফসীরের সার-সংক্ষেপ 


আপনি কি মুনাফিকদেরকে (অর্থাৎ আবদুল্লাহ্‌ ইবনে উবাই প্রমুখকে) দেখেন নি? 
ওরা তাদের (সহ্ধর্মী) কিতাবধারী কাফির ভাইদেরকে বলেঃ (অর্থাৎ বলত। কেননা, 
এই সূরা বনূ নুষায়েরের নির্বাসন ঘটনার পরে অবতীর্ণ হয়েছে)। আল্লাহ্‌র কসম, (আমরা 
সর্বাবস্থায় তোমাদের সাথে আছি)! যদি তোমরা (তোমাদের মাতৃভূমি থেকে জোর জবরে 
বহিষ্কৃত হও, তবে আমরাও) তোমাদের সাথে দেশত্যাগী হয়ে যাব এবং তোমাদের ব্যাপারে 
আমরা কখনও কারও কথা মানব না। অর্থাৎ তোমাদের সাথে আসার ব্যাপারে আমাদেরকে 
নিষেধ করে যে যতই বোঝাক না কেন, আমরা মানব না। আর যদি তোমরা আক্রান্ত হও, 
তবে আমরা তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ্‌ সাক্ষ্য দেন যে, তারা 7 ۱ 
(এটা তাদের মিথ্যাবাদিতার সংক্ষিপ্ত বর্ণনা । অতঃপর বিস্তারিত বর্ণনা করা হচ্ছে 8) 
আল্লাহ্‌র কসম, যদি কিতাবধারী কাফিররা বহিষ্কৃত হয় তবে মুনাফিকরা তাদের সাথে 
দেশত্যাগ করবে না। আর যদি তারা আক্রান্ত হয়, তবে ওরা তাদেরকে সাহায্যও করবে 
না। যদি (অসম্ভবকে ধরে নেওয়ার পর্যায়ে) তাদেরকে সাহায্যও করে (এবং যুদ্ধে অংশ- 
গ্রহণ করে) তবে পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে । এরপর (তাদের পলায়নের পর ) 
কিতাবধারী কাফিররা কোন সাহায্য পাবে না। (অর্থাৎ সাহায্যকারী যারা ছিল, তারা, 
তো পলায়ন করেছে। অন্য কোন সাহায্যকারীও হবে না। সুতরাং অবশ্যই পরাজিত ও 
পর্যুদস্ত হবে। মোটকথা, মুনাফিকদের উদ্দেশ্য হচ্ছে তাদের সহধর্মী ভাইদের উপর কোন 
বিপদ আসতে না দেওয়া । এই উদ্দেশ্য অর্জনে তারা সর্বতোভাবে ব্যর্থ মনোরথ হবে। 
বাস্তবে তাই হয়েছিল। পরিশেষে যখন বনু নুযায়ের বহিষ্কৃত হয়, তখন মুনাফিকরা 
তাদের সাথে দেশত্যাগী হয়নি এবং প্রথম যখন তাদেরকে অবরোধ করা হয়, যাতে যুদ্ধের 
আশংকা ছিল, তখনও তারা কোন সাহায্য করেনি। ঘটনা সংঘটিত হওয়ার পরে ‘যদি 
বহিষ্কৃত হয়” ভবিষ্যৎ পদবাচ্য ব্যবহার করার এক কারণ অতীত ঘটনাকে উপস্থিত বিদ্য- 
মান ধরে নেওয়া, যাতে অঙ্গীকার ভঙ্গ করা ও তাদের অসহায় থেকে যাওয়া দৃষ্টির সামনে 
ভাসমান হয়ে যায়। দ্বিতীয় কারণ ভবিষ্যৎ সাহায্যের সম্ভাবনাকে নাকচ করে দেওয়া । 
অতঃপর তাদের সাহায্য না করার কারণ বর্ণনা করা হচ্ছে 8) নিশ্চয় তোমরা তাদের 
(অর্থাৎ মুনাফিকদের ) অন্তরে. আল্লাহ্‌ অপেক্ষা অধিকতর ভয়াবহ। (অর্থাৎ ঈমান দাবী 
করে তারা আল্লাহ্‌র ভয় করে বলে প্রকাশ করেঃ এটা মিথ্যা । নতুবা তারা কুফরী 


৩৮৪  তফসীরে মা'আরেফুল-কোরআন ॥। অস্টম খণ্ড 


ছেড়ে দিত। আর তোমাদেরকে ওরা বাস্তবিকই ভয় করে। এই ভয়ের কারণে তারা 
বন্‌ নুষায়েরের সাথে সহযোগিতা করতে পারে না)। এটা (অর্থাৎ তোমাদেরকে ভয় 
করা এবং আল্লাহকে ভয় না করা) এ কারণে যে, তারা (কুফরের কারণে আল্লাহ্‌র মাহাত্ম্য 
হৃদয়ঙ্গম করার ব্যাপারে ) এক নির্বোধ সম্প্রদায় । (ইহুদী ও মুনাফ্ধিকরা আলাদা আলাদা- 
ভাবে তো তোমাদের মুকাবিলা করতেই পারে না) তারা সঙ্ঘবদ্ধভাবেও তোমাদের বিরুদ্ধে 
যুদ্ধ করতে সক্ষম নয়। তারা যুদ্ধ করবে কেবল সুরক্ষিত জনপদে অথবা দুর্গ-প্রাচীরের 
আড়ালে থেকে । (পরিখা দ্বারা সুরক্ষিত হোক কিংবা দুর্গ ইত্যাদি দ্বারা। এতে জরুরী 
হয় না যে, কখনও এরাপ ঘটনা ঘটেছে এবং মুনাফিকরা কোন সুরক্ষিত স্থান ও দুর্গ থেকে 
মুসলমানদের মুকাবিলা করেছে। কারণ, উদ্দেশ্য এই যে, যদি কোন সময় ইহুদী কিংবা 
মুনাফিকরা আলাদা আলাদা অথবা সঙ্ঘবদ্ধভাবে তোমাদের মুকাবিলা করতে আসেও, 
তবুও তাদের মুকাবিলা সুরক্ষিত দুর্গে অথবা শহর-প্রাচীরের আড়ালে থেকে হবে। 
সেমতে বনী কুরায়যা ও খায়বরের ইহুদীরা এমনিভাবে মুসলমানদের মুকাবিলা করেছে। 
কিন্ত মুনাফিকরা তাদের সাথে সহযোগিতা করেনি এবং প্রকাশ্যে মুসলমানদের মুকাবিলায় 
আসতে কখনও সাহস করেনি । এতে মুসলমানদের মনোবলও রূদ্ধি করা হয়েছে যে, 
তারা যেন ওদের পক্ষ থেকে কোন বিপদের আশংকা নাকরে। মুনাফিকদের কোন কোন 
গোত্ৰ যেমন আউস ও খাযরাজের পারস্পরিক যুদ্ধ দেখে আশংকা করা উচিত নয় যে, তারা 
মুসলমানদের মুকাবিলায় এমনিভাবে আসতে পারবে । আসল ব্যাপার এই যে) তাদের 
যুদ্ধ পরস্পরের মধ্যেই প্রচণ্ড হয়ে থাকে । (মুসলমানদের মুকাবিলায় তারা কিছুই নয়। 
তারা সবাই এক্যবদ্ধ হয়ে মুসলমানদের মুকাবিলা করতে পারবে--এরূপ আশংকা করাও 
ঠিক নয়। কেননা) তুমি তাদেরকে (বাহ্যত) এঁক্যবদ্ধ মনে করবে, অথচ তাদের অন্তর 
বিচ্ছিন্ন। (অর্থাৎ তারা মুসলমানদের শন্ুতায় অভিন্ন ঠিকই; কিন্ত তাদের মধ্যেও তো 
বিশ্বাসগত বিরোধের কারণে বিচ্ছিন্নতা ও শন্তুতা রয়েছে । সুরা মায়েদায় বলা হয়েছে £ 


পাপা AeA SIA AMAT 


করা হচ্ছেঃ)‏ 261 »21 2:75 3ه 5:۶5 و الٹھنا بینهم 1১৯)‏ و ة الم 


এটা (অর্থাৎ অন্তরের অনৈক্য ) এ কারণে যে, তারা ( ধর্মের ব্যাপারে ) এক কাণ্ডজ্ঞানহীন 
সম্প্রদায় । তোই প্রত্যেকেই নিজ নিজ খেয়াল-খুশীর অনুসরণ করে। আদর্শ ও লক্ষ্য বিভিন্ন 
হলে আন্তরিক বিচ্ছিন্নতা অবশ্যস্তাবী হয়ে পড়ে । এখানে তাদের অনৈক্যের কারণ বর্ণনা 
করা উদ্দেশ্য, সামগ্রিক নীতি বর্ণনা করা উদ্দেশ্য নয়। ফলে বে-দীনদের মধ্যেও কোন 
ফোন সময় এঁক্য হতে পারে। অতঃপর বনূ নুযায়ের ও মুনাফিকদের দৃষ্টান্ত বর্ণনা করা 
হচ্ছে, যারা সাহায্যের ওয়াদা করে ধোঁকা দিয়েছে এবং যথাসময়ে সাহায্য করেনি । তাদের 
সম্টির দু"ট দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে---একটি বনূ নুষায়েরের ও অপরটি মুনাফিকদের । 
বন্‌ নুযায়েরের দৃষ্টান্ত এই যে) তারা সেই লোকদের মত, যারা (দুনিয়াতে ও ) তাদের নিকট 
পূর্বে নিজেদের কৃতকর্মের শাস্তি ভোগ করেছে এবং (পরকালেও ) তাদের জন্য রয়েছে 
যন্ত্রণাদায়ক শাস্তি। [ এখানে বন্‌ কায়নুকার ইহুদী সম্প্রদায়কে বোঝানো হয়েছে । তাদের 
ঘটনা এই £ বদর যুদ্ধের পর তারা দ্বিতীয় হিজরীতে চুক্তিভঙ্গ করে রসূলুল্লাহ (সা)-র 
বিরুদ্ধে যুদ্ধ করে এবং পরাজিত ও পর্যুদস্ত হয়। রসুলুল্লাহ্‌ (সা)-র আদেশে তারা দুর্গ 


সা হাশর ৩৮৫ 


থেকে বের হয়ে এলে তাদেরকে আল্টেপৃষ্ঠে বেধে ফেলা হয়। এরপর আবদুল্লাহ্‌ ইবনে 
উবাইয়ের কাকৃতি-মিনতির কারণে মদীনা ত্যাগ করে চলে যাওয়ার শর্তে তাদের প্রাণ রক্ষা 
করা হয়। সেমতে তারা সিরিয়ার আমরুয়াতে চলে যায় এবং তাদের ধনসম্পত্তি যুদ্ধ- 
লব্ধ সম্পদ হিসাবে বন্টন করা হয় ।---যোদুল-মা“আদ ) মুনাফিকদের দৃষ্টান্ত এইযে] 
তারা শয়তানের মত যে, (প্রথমে) মানুষকে কাফির হতে বলে অতঃপর যখন সে কাফির 
হয়ে যায়, (এবং দুনিয়াতে কিংবা পরকালে কুফরের শান্তিতে পতিত হয়) তখন (পরিক্ষার 
জওয়াব দিয়ে দেয় এবং) বলে £ তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই। আমি তো 
বিশ্বপালনকর্তা আল্লাহ্‌কে ভয় করি। (দুনিয়াতে এরূপ সম্পর্কছেদের কাহিনী সুরা আন- 
ফালে এবং পরকালে সম্পর্কছেদের কথা একাধিক আয়াতে বণিত হয়েছে )। অতঃপর 
উভয়ের (অথাৎ বম ন্যায়ের ও মুনাফিকদের ) শেষ পরিণতি হবে এই যে, তারা জাহান্নামে 
যাবে,সেখানে চিরকাল বসবাস করবে । এটই জালিমদের শাস্তি। (সুতরাং শয়তান যেমন 
প্রথমে মান্ষকে বিভ্রান্ত করে, এরপর বিপদম্হতে চম্পট দেয়, ফলে উভয়েই বিপদগ্রস্ত হয়, 
তেমনি মুনাফিকরা প্রথমে বনূ নুযায়েরকে কুপরামশ দিয়েছে যে, তোমরা দেশত্যাগ করো না। 
এরপর যখন বন নুযায়ের বিপদের সম্মুখীন হল, তখন মুনাফিকদের পাত্তা পাওয়া গেল 
না। ফলে বন্‌ নুযায়ের নির্বাদনের বিপদে এবং মুনাফিকরা অকুতকার্থতার অপমানে পতিত 
হল )। 


আনুষজিক 27 বিষ 


বন্‌ নুযায়েরের দৃষ্টান্ত 3) ۱‏ او كمل ১‏ ۳ من تبلهم قریبا الم 


۸ AZ A 


কারা? এ সম্পর্কে হযরত মুজাহিদ (র) বলেন £ এরা হচ্ছে বদরের কাফির‏ سس قبلهم 


খোদ্ধা এবং হযরত ইবনে আব্বাস (রা) বলেন $ এরা ইহুদী বনু কায়নুকা। উভয়েরই 
অশুভ পরিণতি তথা নিহত, পরাজিত ও লাঞ্ছিত হওয়ার ঘটনা তখন জনসমক্ষে ফুটে 
উঠেছিল। কেননা, বন্‌ নৃযায়েরের নির্বাসনের ঘটনা বদর ও ওহদ যুদ্ধের পরে সংঘটিত 
হয় এবং বন্‌ কায়নুকার ঘটনাও বদরের পরে সংঘটিত হয়ে গিয়েছিল। বদরে মুশরিক- 
দের সম্তরজন নেতা নিহত হয় এবং অবশিম্টরা চরম نا‎ অবস্থায় প্রত্যাবর্তন করে। 


পর سے‎ শা سے‎ Ire 


فذا قوا و ہا ل ا مر هم অতএব, হযরত ইবনে আব্বাস (রা)-র উক্তি অনুযায়ী‏ 


বাক্যের উদ্দেশ্য সম্পম্ট যে, তারা তাদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করেছে। এটা পর- 
কালের আগে দুনিয়াতেই তারা ভোগ করেছে। পক্ষান্তরে হযরত মুজাহিদ (র) -এর উক্তি 
অনুযায়ী আয়াতের অর্থ ইহুদী ঘন্‌ কায়নকা হলে তাদের ঘটনাও তেমনি শিক্ষা প্রদ। 
বম কায়্নুক্কার নির্বাসন £ রসূলে করীম গো) মদীনায় আগমন করার পর মদীনার 
HAT সকগুলো উছুদী গোত্রের সাথে শান্তিটুক্জি সম্পাদম করেন। এর এক শর্ত ছিল এই 
5 سیب اعت چ‎ | 


৩৮৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


যে, তারা রসূলুল্লাহ (সা) ও মুসলমানদের কোন শত্রুকে সাহায্য করবে না। বনু কায়নুকাও 
এই শাত্তিদুত্তিদর অধীনে ছিল। কিন্তু কয়েক মাস পরেই তারা চুক্তির বিপরীত কাজকর্ম 
শুরু করে দেয়। বদর যুদ্ধের সময় মক্কার কাফিরদের সাথে তাদের গোপন যোগসাজশ 
ও সাহায্যের কিছু ঘটনাও সামনে আসে । তখন কোরআন পাকের এই আয়াত অবতীর্ণ হয় 8 


পা SA A A AGT Ad ۸ 0৩ পপ ডে শপ 

অৰ্থাৎ চুক্তি‏ وا ما تخا فن من قرم 9০781 ১ ৪ ৬১‏ سوا ء 

৮ |‏ ۳ سے 

সম্পাদনের পর যদি কোন সম্প্রদায়ের পক্ষ থেকে বিশ্বাসঘাতকতার আশংকা দেখা দেয়, 

তবে আপনি তাদের শান্তিচুক্তি ভণ্ডুল করে দিতে পারেন। বনূ কায়নুকা নিজেরাই বিশ্বাস- 

ঘাতকতা করে এই চুক্তি ভঙ্গ করে দিয়েছিল । তাই রসূলুল্লাহ (সা) তাদের বিরুদ্ধে 

জিহাদ ঘোষণা করলেন এবং হযরত হামযা রো)-র হাতে পতাকা দিলেন। মদীনা শহরে 

হযরত আবু লুবাবা রো)-কে স্থলাভিষিক্ত করে তিনি নিজেও জিহাদে রওয়ানা হলেন। 

মুসলমান সৈন্যবাহিনী দেখে বনু কায়নুকা দুর্গাভ্যন্তরে আশ্রয় গ্রহণ করল । রসূলুল্লাহ 

(সা) দুর্গ অবরোধ করে নিলেন। পনর দিন অবরুদ্ধ থাকার পর আল্লাহ্‌ তা'আলা তাদের 

অন্তরে ভীতি সঞ্চার করে দিলেন---তাদের বুঝতে বাকী রইল না যে, মুকাবিলা ফলপ্রস্‌ হবে 

না। অগত্যা তারা দুর্গের ফটক খুলে দিয়ে বলল £ আমাদের সম্পর্কে রসূলুল্লাহ (সা) যে 
সিদ্ধান্ত নেবেন, আমরা তাতেই সম্মত আছি। 


রসূলুল্লাহ (সো) তাদের পুরুষকুলকে হত্যা করার সিদ্ধান্ত নিতে চাইলেন; কিন্ত 
আবদুল্লাহ্‌ ইবনে উবাই মুনাফিক বাদ সাধল। সে চূড়ান্ত কাকুতি-মিনতি সহকারে তাদের 
প্রাণভিক্ষার আবেদন জানাল। অবশেষে রস্লুল্লাহ্‌ (সা) ঘোষণা করলেন ঃ তারা বসতি 
ত্যাগ করে চলে যাবে এবং তাদের ধনসম্পত্তি যুদ্ধলব্ধ সম্পদরাপে পরিগণিত হবে। এই 
মীমাংসা অনুযায়ী বনূ কায়নুকা মদীনা ত্যাগ করে সিরিয়ার আমরুয়াত এলাকায় চলে গেল। 
যুদ্ধলব্ধ সম্পদ অধ্যাদেশ অনুযায়ী রসূলুল্লাহ (সা) তাদের ধনসম্পন্তি বন্টন করে এক ভাগ 
বায়তুলমালে এবং অবশিম্ট চার ভাগ যোদ্ধাদের মধ্যে বিলি করে দিলেন । 


বদর যুদ্ধের পর এই প্রথম বায়তুলমালে গনীমতের পাঁচ ভাগের এক ভাগ জমা হল। 
: এই ঘটনা হিজরতের বিশ মাস পর ১৫-ই শাওয়াল তারিখে সংঘটিত হয়। 


ص سے خی 


ASA LAA 2 ۸ “AG রন 
১৯1 ০৬১১১ 6 ১1 ০৬০৭। ০ এটা মুনাফিকদের দৃষ্টান্ত, 


যারা বন্‌ নুযায়েরকে নির্বাসনের আদেশ অমান্য করতে এবং রসূলুল্লাহ্‌ (সা)-র বিরদ্ধে 
যুদ্ধ করতে উদ্বদ্ধ করেছিল এবং তাদেরকে সাহায্য করার প্রতিশ্তি দিয়েছিল। কিন্তু 
মুসলমানগণ যখন তাদেরকে অবরোধ করে নেয়, তখন কোন মুনাফিক সাহায্যাৰ্থে অগ্রসর 
হয়নি । কোরআন পাক শয়তানের একটি ঘটনা দ্বারা তাদের দৃষ্টান্ত দিয়েছে। শয়তান 
মানুষকে কুফর করতে প্ররোচিত করেছিল এবং তার সাথে নানা রকম ওয়াদা-অঙ্গীকার 
করেছিল। কিন্তু মানুষ যখন কুফরে লিপ্ত হল, তখন সে ওয়াদা ভঙ্গ করল। 


আল্লাহ জানেন শয়তানের এ ধরনের ঘটনা কত হয়ে থাকবে । তন্মধ্যে একটি 
ঘটনা তো স্বয়ং কোরআনে সুরা আনফালের নিম্নোক্ত আয়াতসমূহে বণিত হয়েছে ই 


| সূরা হাশর ৩৮৭ 


سے II পা‏ عم و رت و اص শপ‏ یر سے পা‏ وو 


واد زهن لهم القهطا ن ١‏ تما لهم و قا ل لغا لب لکم الوم من الا س 


G7” AIG GF >> Aw‏ سے سے سے سے میں পালা‏ ”1 میں سے سے سے مے 3 ۵« م دم 


ون جاور فا تس ملی مد وق ای بر 


এটা বদর যুদ্ধের 860 ۱ এতে শয়তান অন্তরে কুমন্ত্রণার মাধ্যমে অথবা মানবারুতিতে 
সামনে এসে মুশরিকদেরকে মুসলমানদের মুকাবিলায় উৎসাহিত করে এবং সাহায্যের 
আশ্বাস দেয়। কিন্তু যখন বাস্তবিকই মুকাবিলা শুরু হয়, তখন সাহায্য করতে পরিক্ষার 
অস্বীকৃতি জানায়। ঘটনার বিস্তারিত বিবরণ তৃতীয় খণ্ডে উল্লিখিত হয়েছে। 


আলোচ্য আয়াতে যদি এই ঘটনার দিকে ইঙ্গিত করা হয়ে থাকে, তখন আপত্তি 
দেখা দেয় যে, এই ঘটনায় শয়তান বাহ্যত কুফর করার আদেশ দেয়নি। তারা তো পূর্ব 
থেকেই কাফির ছিল। শয়তান কেবল তাদেরকে মুকাবিলায় একত্রিত হতে বলেছিল । 
এই আপত্তির জওয়াব এই যে, কুফরে অটল থাকতে বলা এবং রসূলুল্লাহ্‌ (সা)-র বিরদ্ধে 
যুদ্ধ করতে বলাও কুফর করতে বলারই অনুরূপ । 


তফসীরে মাযহারী, কুরতুবী, ইবনে কাসীর ইত্যাদি গ্রন্থে শয়তানের AF HET 
ঘটনাবলী বর্ণনা প্রসঙ্গে বনী ইসরাঈলের কয়েকজন সন্যাসী ও যোগীকে শয়তান কর্তৃক 
বিপথগামী করে কুফরী পর্যন্ত পৌছে দেওয়ার কাহিনী বিধৃত হয়েছে। উদাহরণত বনী 
ইসরাঈলের জনৈক সন্ন্যাসী যোগী সদাসর্বদা উপাসনালয়ে যোগসাধনায় রত থাকত এবং 
দশ দিন অন্তর মাত্র একবার ইফতার করে রোযা রাখত। সত্তর বছর এমনিভাবে অতি- 
বাহিত হওয়ার পর অভিশপ্ত শয়তান তার পেছনে লাগে। সেতার সর্বাধিক ধূর্ত ও চালাক 
অনুচরকে তার কাছে সন্গ্যাসী যোগী বেশে প্রেরণ করে। সে তার কাছে পৌছে তার চাইতেও 
বেশী যোগসাধনার পরাকাষ্ঠা প্রদর্শন করে। এভাবে সন্ধ্যাসী তার প্রতি আস্থাশীল হয়ে উঠে। 


অবশেষে কুভ্রিম সন্ন্যাসী আসল সন্ন্যাসীক্ষে এমন দোয়া শিখিয়ে দিল, যদ্দ্বারা জটিল 
রোগীও আরোগ্য লাভ করত। এরপর সে অনেক লোককে নিজের প্রভাব দ্বারা রোগগ্রস্ত 
করে আসল সন্যাসীর কাছে পাঠিয়ে দিত। যখন সন্ন্যাসী রোগীদের উপর দোয়া পাঠ করত, 
তখন শয়তান তার প্রভাব সরিয়ে নিত। ফলে রোগীরা আরোগ্য লাভ করত । সুদীর্ঘ- 
কাল পর্যন্ত এই কারবার অব্যাহত রাখার পর সে জনৈক ইসরাঈলী সরদারের পরমা সুন্দরী 
কন্যার উপর নিজের প্রভাব বিস্তার করল এবং তাকে রোগগ্রস্ত করে সন্ন্যাসীর কাছে 
যাওয়ার পরামর্শ দিল। শেষ পর্যন্ত সে বালিকাটিকে সন্গ্যাসীর মন্দিরে পৌছে দিতে সক্ষম 
হল এবং কালক্রমে তাকে বালিকার সাথে ব্ভিচারে লিপ্ত করতেও কামিয়াব হয়ে গেল। 
এর ফলে বালিকা অন্তঃসত্ত্বা হয়ে গেল। অপমানের কবল থেকে আত্মরক্ষার জন্য শয়তান 
বালিকাকে হত্যা করার পরামর্শ দিল। হত্যার পর শয়তান নিজেই ব্যভিচার ও হত্যার 
কাহিনী ফাঁস করে জনগণকে সন্ধ্যাসীর বিরুদ্ধে উত্তেজিত করে তুলল। অতঃপর জনগণ 
মন্দির বিধ্বস্ত করে সন্ধ্যাসীকে শলে চড়ানোর সিদ্ধান্ত নিল। তখন শয়তান কাছে 
যেয়ে বললঃ এখন তোমার প্রাণরক্ষার কোন উপায় নেই। তবে তুমি যদি আমাকে সিজদা 


৩৮৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খপ 


কর, তবে আমি তোমাকে বাঁচাতে পারব। সন্াসী ATR অনেক পাপ কর্ম করেছিল । 
ফলে কুফরের পথ অবলম্বন করা তার জন্য মোটেই কঠিন ছিল না। সে শয়তানকে সিজদা 
করল । তখন শয়তান পরিক্ষার বলে দিল £ আমি তোমাকে কুফরীতে লিপ্ত করার জন্যই 
এসব অপকৌশল অবলম্বন করেছিলাম । এখন আমি তোমাকে কোন সাহায্য করতে পারি না। 


তফসীরে কুরতুবী ও মাহারীতে এই ঘটনা বিস্তারিত বণিত হয়েছে। 














55 024) রি নে 7 ৮8 
2০০০ الله فا سکم اف هن 54 ولڪ مالین ہلا بے لا‎ 
1 রিনা 2 الب الک اب اة ر از‎ ৩ 44০০ 


"ہو-مسصجیدچواسرورسرسسسہووسووسستووج 


DS LIEU ASHE ০১81১ এ 

এ ৮০১ 0৬৫5 عو ا دا‎ 

7১ × ال هو‎ 291৫ ৮০৭ £ 2 
2১) 6552 ৩৫ ০৪ ৬১৯ ১05 


لمكا لق وس الم لین ১‏ لو یر نوا 























A:‏ یت ین سیسات وی سس و وا سپ 


شخ وت تاره “see‏ ا بای ور که الا 





7 کچھ“ দলিত‏ ضر دو 
ou yg 54 রে‏ 














(১৮) হে মুমিনগণ ! তোমরা জাল্লাহ্‌কে ভয় কর । প্রত্যেক ব্যক্তির উচিত, আগামী- 
কালের জন্য সেকি প্রেরণ করে, তা চিন্তা করা। আলাছুকে ভয় করতে থাক । ۲ 
যা কর, আল্লাহ্‌ সে সম্পকে খবর রাখেন । (১৯) তোগরা ات‎ মত EN লা, মাতা 
আল্লাহকে ভুলে গেছে | ফলে 11. 7 ی‎ ত EAR অবাধ্য। 

(২০) জাহান্নামের অধিবাসী هی‎ 55۲: অঃ تور‎ al হতে পারে না। মানা 
জান্নাতের অধিবাসী, তারাই APTI | (২১) দি জাগি এই কোরআন পাহাড়ের উপর 


সা হাশর ৩৮৯ 





গন্গতীর্গ করতাশ, তবে তঙ্ি দেখতে খে, পাহাড় বিনীত হয়ে আলাহ্‌র ভয়ে বিদীর্ণ হয়ে গেছে । 
RY are Foe সামনের জন্য বর্ণনা করি, খাতে তারা চিন্তাভাবনা করে। (২২) 
তিনিই আল্লাহ তিনি ব্যতীত কাল উপাস্য নেই; তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন। তিনি 
পরম দয়ালু, 7بت‎ দাতা হি) তিনিই জাল্লাহ, তিনি ব্যতীত কোন উপাস্য নেই । তিনিই 
একখান হালিক, পন্ধির, শান্তি ও নির়াপত্তাদাতা, আশ্রয়দাভা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহা- 
77۳۳۲2 ۱ তাঁরা যাকে অংশীদার ক্ষরে, আল্লাহ তা থেকে পবিত্র । (২৪) তিনিই আল্লাহ, সষ্টা, 
উদ্ভাবক, রূপদাতা, উত্তম নামসমহ ভীরই । নভোমগুলে ও ভূমণ্ডলে যা কিছু আছে, সবই 
তার পবিভ্রুতা খোননা করে । তিনি পরাক্লান্ত, প্রজ্ঞাময় । | 


লিউ টে 3০৬ এলে ৪০৯ পি نت‎ বট ০ পক জল বন 454. লেবাস আজও সং আতা FTC KI N EUT 





তক্ষসীরের দার-সংক্ষেপ 

TAN ! ( অবাধ্যদের পরিণাম তোমরা শুনলে, অতএব ) তোমরা আল্লাহকে ভয় 
কর। প্রত্যেক مارد‎ উচিত আগামীকালের (অর্থাৎ কিয়ামতের )জন্য সেকি প্রেরণ করে, 
তা চিন্তা করা: হাহ সৎ কর্ম অজনে ব্রতী হওয়া যা পরকালের সম্পদ । সৎ কর্ম 
অর্জনে যেমন আল্লাহকে ভয় করতে বলা হয়েছে, তেমনি মন্দ কাজ ও গোনাহ্‌ থেকে আত্ম- 
রক্ষার ব্যাপারে তোমাদেরকে আদেশ করা হচ্ছে যে) আল্লাহকে ভয় করতে থাক ۱ 
যাকর, নিশ্চয় আল্লাহ গে সম্পর্কে খবর রাখেন। (সুতরাং গোনাহ করলে শাস্তির আশংকা 


2. ৬.4 ۱ ۱ ہے‎ এপ, তিল 
আছে । প্রথমে এ! 118১1 সৎ কর্ম সম্পর্কে এবং এর ইঞ্জিত হচ্ছে MM قد مس‎ 


سے میم سے 


3 AIA 7 18 
এবং 27 ۳ تقو‎ পাপ কম সম্পাকে এবং এব ইঙ্জিত হচ্ছে تعملرن‎ ৬০৮৫৯) 
তোমক্া তাদের সত হয়ো না, যারা আল্লাহকে ভুলে গেছে। (অর্থাৎ তার বিধি বিধান 
পালন বর না--আদেশের বিপর়াত করে এবং নিষেধ মান্য করে না। ফলে আল্লাহ্‌ তাদে- 
কক্ষে আত্মভোলা করে দিয়েছেন অর্থাৎ তারা বৃদ্ধি-বিবেকের এমন শন্রু হয়ে গেছে যে, 
নিজেদের সভিকার সাথ বুঝেনা এবং তাতজনও করে না)। তারাই অবাধ্য । (এবং 
অবাধ্যদের শাস্তি ভোগ করবে। উপরোজাখিত আল্লাহ্ভীতি অবলম্বনকারী ও বিধানাবলী 
নমান্যকারী দুই দলের মধা থেকে একদল জান্নাতের অধিবাসী এবং এক দল জাহান্নামের 


অধিবাসী ) জাহান্নামের অধিবাসী ও জান্নাতের অধিবাসী সমান নয় বেরং ) যারা জান্নাতের 
سے‎ পল و‎ 
অধিবাসী তারাই FAT 1 (পক্ষান্তরে জাহাম্নামীরা رو‎ STÎ; যেমন 85 91 
رو اس وم‎ 
قم الغا ستو ر‎ দ্বারা জানা মায়। অতএব তোমাদের জান্নাতের অধিবাসী হওয়া 
DB SOREN UAT হওয়া উচিত OF! সে ক্ষোরআনের মাধ্যমে তোমাদেরকে 


জপ উপদেশ শোলানো হয়, তা এমন যে) যদি আমি এই কোরআন পাহাড়ের 


৩৯০ | তফসীরে মা‘আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


উপর অবতীর্ণ করতাম (এবং তাতে বোধশক্তি রাখতাম এবং খেয়াল-খুশি অনুসরণের 
শক্তি না রাখতাম ) তবে তুমি দেখতে যে, পাহাড় বিনীত হয়ে আল্লাহ্‌র ভয়ে বিদীর্ণ হয়ে 
গেছে। (অর্থাৎ কোরআন এমনি প্রভাবশালী ও ক্রিয়াশীল, কিন্তু মানুষের মধ্যে 5 
প্রবল হওয়ার কারণে মানুষের সে যোগ্যতা বিনষ্ট হয়ে গেছে। ফলে সে প্রভাবালিবিত 
হয় না। অতএব সৎ কর্ম অর্জন ও পাপ কর্ম বর্জনের মাধ্যমে প্ররত্তিকে দমন করা উচিত, 
যাতে মানুষ কোরআনী উপদেশাবলী দ্বারা প্রভাবান্বিত হয় এবং বিধানাবলী পালনে 
751 অজিত হয় )। আমি এসব দৃষ্টান্ত মানুষের ) উপকারের ) জন্য বর্ণনা করি, যাতে 
তারা চিন্তাভাবনা করে (এবং উপকৃত হয়। অতঃপর আল্লাহ, তা'আলার গুণাবলী বর্ণনা 
করা হচ্ছে, যাতে তাঁর মাহাত্ম্য অন্তরে বদ্ধমূল হওয়ার কারণে বিধানাবলী পালন করা সহজ 
হয়। ইরশাদ হয়েছে £) তিমিই আল্লাহ্‌ তিনি ব্যতীত কোন (যোগ্য) উপাস্য নেই; তিনি 
অদৃশ্য ও দৃশ্যকে জানেন, তিনি পরম দ দয়ালু, অসীম দাতা । ( তওহীদ গুরুত্বপূর্ণ বিষয় 
বিধায় তাকীদার্থে পুনশ্চ বলা হচ্ছে 8) তিনিই. আল্লাহ্‌, তিনি ব্যতীত কোন (যোগ্য) 
উপাস্য নেই ; তিনি বাদশাহ, ( সক্কল দোষ থেকে ) পবিত্র, মুক্ত, ( অর্থাৎ অতীতেও তার মধ্যে 
কোন দোষ ছিল না এবং ভবিষ্যতেও এর সম্ভাবনা নেই। বান্দাদেরকে ভয়ের বিষয় থেকে) 
নিরাপত্তাদাতা, বোন্দাদেরকে ভয়ের বিষয় থেকে) আশ্রয়দাতা (অর্থাৎ বিপদও আসতে 
দেন না এবং আগত বিপদও দূর করেন ) পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাত্যশীল। মানুষ যে 
শিরক করে, আল্লাহ্‌ তা থেকে পবিভ্র। তিনিই (সত্য) আল্লাহ্‌, স্রষ্টা, সঠিক উদ্ভাবক, 
(অর্থাৎ সবকিছু রহস্য অনুযায়ী তৈরী করেন) রূপ (আকুতি )-দাতা, উত্তম নামসমূহ 
তাঁরই। (এসব নাম উত্তম গুণাবলীর পরিচায়ক )। নভোমগ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু 
আছে সবই (কথার মাধ্যমে অথবা অবস্থার মাধ্যমে ) তার পবিত্রতা ঘোষণা করে । তিনি 
পরাক্রান্ত, প্রজ্তাময়। (সুতরাং এমন মহান সত্তার নির্দেশাবলী অবশ্য পালনীয় )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
সরা হাশরে শুরু থেকে কিতাবী, কাফির, মুশরিক ও মুনাফিকদের অবস্থা, কাজ- 


কারবার ও তাদের ইহলৌকিক এবং পারলৌকিক শাস্তি বর্ণনা করার পর সুরার শেষ পর্যন্ত 
মু’মিনদেরকে হুঁশিয়ারি ও সৎ কর্মপরায়ণতার নির্দেশ দেওয়া হয়েছে। 


উল্লিখিত প্রথম আয়াতে বলিষ্ঠ ভঙ্গিতে পরকালের চিন্তা ও তজ্জন্য প্রস্ততি গ্রহণের 


مس ہے 0 بح ص بر ۵ بم ص 


নির্দেশ আছে । বল হয়েছে ১১৮৪০753015 81901 চা ৩১ ও ৭ 


অর্থাৎ হে মুমিনগণ, আল্লাহকে ভয় কর। প্রত্যেক ব্যক্তির উচিত‏ ما تد مت لقن 
سے 4 
পরকালের জন্য সে কি প্রেরণ করেছে, তা চিন্তা করা।‏ 


এখানে কয়েকটি বিষয় প্রণিধানযোগ্য। এক আয়াতে কিয়ামত বোঝাতে গিয়ে 
১৩ শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ আগামীকাল । এতে তিনটি ইঙ্গিত রয়েছে। 


সূরা হাশর ৩৯১ 


প্রথম. সমগ্র ইহকাল পরকালের মুকাবিলায় স্বল্প ও সংক্ষিপ্ত অর্থাৎ এক দিনের সমান। 
হিসাব করলে একদিনের সমান হওয়াও কঠিন। কেননা, পরকাল চিরন্তন, যার কোন শেষ 
ও অন্তনেই। মানব-বিশ্বের বয়স তো কয়েক হাজার বছরই বলা হয়। যদি আকাশমণ্ডল 
ও ভূমণ্ডল সৃজ্টি থেকে হিসাব করা হয়, তবে কয়েক লাখ বছর হয়ে যাবে । তবুও এটা 
সীমিত সময়কাল। অসীম ও অশেষ সময়কালের সাথে এর কোন তুলনাই হয় না। 

এক হাদীসে আছে 75 ৬৮৮45 الد نیا ہوم‎ সারা দুনিয়া একদিন 
এবং এইদিনে আমাদের রোযা আছে। মানব সৃন্টি থেকে শুর করা হোক কিংবা আকাশ 
ও পৃথিবী সৃষ্টি থেক্ষে, চিন্তা করলে উভয়টিই মানুষের জন্য শুরুত্ববহ নয়ঃ বরং প্রত্যেক 
ব্যক্তির দুনিয়া তার বয়সের বছর ও দিনগুলোই। এই বছর ও দিনগুলো পরকালের তুলনায় 
কত যে তুচ্ছ ও নগণ্য, তা প্রত্যেকেই অনুমান করতে পারে। 


দ্বিতীয় ইঙ্গিত এই যে, কিয়ামত সুনিশ্চিত; যেমন আজকের পর আগামীকালের 
আগমন সুনিশ্চিত! কেউ এতে সন্দেহ করতে পারে না। এমনিভাবে দুনিয়ার পরে কিয়ামত 
ও পরকালের আগমনে কোন সন্দেহ নেই। 


তৃতীয় ইঙ্গিত এই যে, ক্ষিয়ামত অতি নিকটবতী। আজকের পর আগামীকাল যেমন 
দূরে নয়---খুব নিকটবর্তী, তেমনি দুনিয়ার পর কিয়ামতও খুব নিকটবতী! 


কিয়ামত দুই প্রকার---সমগ্র বিশ্বের কিয়ামত ও ব্যক্তি বিশেষের কিয়ামত । প্রথমোক্ত 
কিয়ামতের অর্থ আকাশমণ্ডল ও ভূমণ্ডলের ধ্বংসপ্রাপ্তি। এটা লাখো বছর পরে হলেও 
পারলৌকিক সময়কালের তুলনায় নিকটবতীই। শেষোক্ত কিয়ামত ব্যক্তি বিশেষের মৃত্যুর 
সাথে সাথে সংঘটিত হয়। তাই বলা হয়েছে £ تا مت تھا ملک‎ ৯৩ مان‎ ৩০৩ 
অর্থাৎ যে ব্যক্তি মারা যায়, তার কিয়ামত তখনই কায়েম হয়ে যায়। কারণ, কবর থেকেই 
পরজগতের ক্রিয়াকর্ম শুরু হয়ে যায় এবং আযাব ও সওয়াবের নমুনা সামনে এসে যায়। 
কবরজগৎ যার অপর নাম বরধখ, এটা দুনিয়ার “ওয়েটিং রুম’ (বিশ্রামাগার ) সদৃশ । 
ওয়েটিং রুম" ফার্ট ক্লাস থেকে * এ ক্লাসের যাত্রীদের জন্য বিভিন্ন রূপ হয়ে থাকে । 
অপরাধীদের ওয়েটিং রুম হচ্ছে হাজত ও জেলখানা । এই বিশ্রামাগার থেকেই প্রত্যেক 
ব্যক্তি তার স্তর ও মর্ধাদা নির্ধারণ করতে পারে। তাই মৃত্যুর সাথে সাথেই প্রত্যেকের নিজস্ব 
কিয়ামত এসে য়ায়। আল্লাহ্‌ তাআলা মানুষের মৃত্যুকে একটি ধা-ধার রূপ দিয়ে রেখেছেন। 
ফলে বড় বড় দার্শনিক ও বিজ্ঞানীগণও এর নিশ্চিত সময় নিরূপণ করতে পারে না, বরং 
প্রতিটি মুহূর্তেই মানুষ আশংকা করতে থাকে যে, পরের ঘন্টাটি তার জীবদ্দশায় অতিবাহিত 
নাও হতে পারে, বিশেষত বর্তমান বৈজ্ঞানিক উন্নতির যুগে হৃদযন্ত্রের ۹ 
ঘটনাবলী একে নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত করে দিয়েছে। 


সারকথা এই যে, আলোচ্য আয়াতে কিয়ামতকে আগামীকাল বলে উদাসীন মানুষকে 
সাবধান করা হয়েছে যে, কিয়ামতকে বেশী দুরে মনে করো না। কিয়ামত আগামীকালের 
মত নিকটবতাঁ; এমনকি আগামীকালের পূর্বেও এসে যাওয়া সম্ভবপর। 


আয়াতে দ্বিতীগ্ন প্রণিধানযোগ্য বিষয় এই যে, আল্লাহ, তা'আলা এতে মানুষকে 


৩৯২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ PON খণ্ড 


চিন্তা-ভাবনা করার দাওয়াত দিয়েছেন যে, নিশ্চিত ও নিকটবর্তী কিয়ামতের জন্য তুমি ক্ষি 
সম্বল প্রেরণ করেছ, তা ভেবে দেখ। এ থেকে জানা গেল যে, মানুষের আসল বালস্থান 
হচ্ছে পরকাল । ۱ مإث ]یک‎ সে মুসাফিরদের ন্যায় বসবাস করে । আসল বাসস্থানে 5 
অবস্থান করার জন্য এখান থেকেই কিছু সম্বল প্রেরণ করা জরুরী । দুনিয়াতে আসার আসল 
উদ্দেশ্যই এই যে, এখানে থেকে কিছু উপার্জন করবে, এরপর তা পরকালের দিকে ATT 
দেবে। বলা বাহুল্য, এখান থেকে দুনিয়ার WITTE, ۱۳۳۹۳٣ 777 bl সঙ্গে লিঙ্গে 
যেতে পারে না। বরং তা পাঠাবার একটি বিশেষ পদ্ধতি আছে। দুনিয়াতে এক দেশ থেকে 
অন্য দেশে টাকা-পয়সা নিয়ে যাওয়ার প্রচলিত পদ্ধতি এই যে, এই দেশের ব্যাংক্ষ টাকা জাগা 
দিয়ে অন্য দেশে প্রচলিত মুদ্রা অর্জন করতে হয়। পরকালের ব্পারেড একই পদ্ধতি 
চালু আছে। দুনিয়াতে যা কিছু আল্লাহ্‌র পথে ও আল্লাহ্র আদেশ পালনে বায় করা হয়, 
তা আসমানী সরকারের ব্যাংকে (স্টেট ব্যাংক) EAT RF IN AATF সানির 
আকারে পরকালের মুদ্রা তার নামে লিখে দেওয়া হয় পরকালে পৌঁছার , শেল হা হীসদাওয়া 
ব্যতিরেকেই এই সওয়াব তার হস্তগত হয়ে যায়।, 
A পার্ক তা | 

১৪) دما ئن سس‎ সৎ ও অস€ু উভভগ্স প্রকার কম বোঝানো হয়েছে। যে 

রি 
ব্যক্তি স€ কর্ম প্রেরণ করে,সে সওয়াবের আকারে পরকালের মুদ্রা পেয়ে যাবে। পক্ষান্তরে 


۲ لک‎ 
যে অসৎ কর্ম প্রেরণ করে, সে সেখানে অপরাধের দায়ে অভিযুক্ত হবে। এরপর এ! و‎ 
বাক্যটি পুনরায় উল্লেখ করা হয়েছে । এর এক কারণ তাকীদ করা এবং অপর সম্ভাব্য কারণ 
তফসীরের সার-সংক্ষেপে বণিত হয়েছে! 

এছাড়া এটাও সম্ভবপর যে, প্রথমে পাঠা দি 1 বলে আল্লাহ্‌র নির্দেশাবলী 
পালন করে পরকালের জন্য সঞ্ঘল প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং দ্বিতীয় বার 


27 | | 
401 لتوا‎ | বলে নির্দেশ করা হয়েছে খে, যে সম্বল প্ররণ কর, তা কৃত্রিম ও পরকালে অচল 


কি না, তা দেখে নাও! পরকালে অচল সন্থল তাই , যা দশ্যত সৎ কর্ম, কিন্ত তা খাটিভাবে 
আল্লাহ্‌র সন্তষ্টির জন্য করা হয় নাঃ বরং নাম-যশ অথবা ফোন মানসিক স্বাহের বশব্তী 
হয়ে করা হয় অথবা সেই আমল, যা দৃশতি ইবাদত হলেও ধর্মে তার কোন প্রমাণ না থাকার 


কে ۱ 
কারণে বিদ'আত ও পথন্দ্রষ্টভা । অতএব দ্বিতীয় 481 تقوا‎ | { বাকোর সারমর্ম এই যে, 


পরকালের জন্য কেবল দৃশ্যত £ AF খেষ্ট নয়; বরং তা অচল কিনা জ দেখে ATT FF | 
م‎ 37 পা ডে وص‎ পালা 


অর্থাৎ তারা আল্লাহকে ভুলে গিয়ে প্রকৃতপক্ষে নিজেরাই‏ ساھم ! نفسهم 


AT EY ৩৯৩ 


Fs TAM‏ پر تہ হা‏ مت ۳۹ یہ ی سے سے 
৮ 3‏ و EG‏ و لے ٤‏ 
Wy! ও ঠা একটা দুণ্টান্ত অর্থাৎ যদি কোর”‏ انز نے ای علي تیش 


۲ 
আন পাহাড়ের ন্যায় কঠিন ও ভার জিনিসের উপর জবতীণ করা হত এবং পাহাড়কে মানু- 
ধের ন্যায় জানবুদ্ধি ও চেতনা দেওয়া হত, তবে পাহাড়ও কোরআনের মাহাত্যের সামনে 
নত---বরঃ ছিন্নবিচ্ছিন্ন হয়ে খেত। কিন্তু মানুষ খেয়ালনখ্শি ও স্বাধখপরতায় PY হয়ে 
তার স্বভাবজাত চেতনা হারিয়ে ফেলেছে । সে কোরআন দ্বারা নিস হয় না। অতএব 
এটা ষেন এক কাল্গনিক দৃষ্টান্ত । কারণ, বাস্তবে পাহাড়ের মধ্যে চেতনা নেই। কেউ কেউ 
বলেনঃ? পাহাড়, বক্ষ, ইত্যাদি স্বর মধ্যে চেতনা ও অনুভূতি বিদ্যমান আছে। কাজেই 
এটা কাজনিক 22ھ‎ দৃষ্টান্ত ।--4 মাঘহারী ) 

পরকালের চিন্তা ও কোরআনের মাহাত্মা বর্ণনা করার গর উপসংহারে আল্লাহ্‌ 
তাণজালার কতিপয় পর্ণত্ববোধক ভুল উল্লেখ করে সূরা সমাপ্ড করা হয়েছে। 


এ‏ ہر ھا لد 


ও Gn! ا ر الغیب و‎ এ অথাৎ আল্লাহ তা'আলা প্রত্যেক দৃশ্য-অদৃশ্য 


কপ 
BF EASA 
ও উপস্থিত-অনুপস্থিত বিষয় পূরোপুরি জানেন। 5 "১১ 1 এমনি সত্তা, যিনি 
| 4 وم‎ লা 


3 ۲ ۱ : ۱ ی শোও‏ کت | 

প্রত্যেক দোষ থেকে মৃক্ত এবং অশালীন বিবয়াদি থেকে পবিত্র । ھڑ سے‎ শিএই শব্দটি 

মানুষের জন্য ব্যবহৃত হলে এর অর্থ হয় আল্লাহ্‌ ও রসূলে বিশ্বাসী । আল্লাহ্‌র জন্য ব্যবহার 

করলে অর্থ হয় নিরাপত্তা বিধায়ক অথাৎ ভান دا که همم‎ আযাব ও বিপদ 
থেকে শাস্তি এবং নিরাপত্তা দান করেন । 


৯ ان‎ 7 


ও অর্থ দেখাশোবাকারী । qT ইবনে আব্বাস রো) মুজাহিদ ও‏ و لمهیمن 


কাতাদাহ (র) তাই বলেছেন তি মাধহাকী تن ر‎ j 
৪ سرت‎ A 


rel মহান । এই শব্দটি চটি ORTE 385 35 ۰‏ با و 
খার অর্থ ভাঙা হাড় ইত্যাদি সংঘোগ কারা! প্র কারনেই জাড়া জাড় জোড়া দেওয়ার পর যে‏ 
বলা হয়। অতএব অথ এই হে, তিনি প্রত্যেক ভাঙা ও‏ شیهر ۲ পি বাধা হয়, তাকে‏ 


অক্ষেজো বস্তুর সংস্কারক یداه )اس‎ ) 


এই একা জেপি নিপা 
المتکیر‎ এট! pi ও ০১ থেকে উদ্ভূত, যার অর্থ বড়ক্র, প্রত্যেক বড়ত্ব 


mn, A 


dle আল্লাহ tay GY FSD i তিনি কোন বিষে কারও মুখাপেক্ষী নন। যে 
খাপেক্ষী, সে বড় হতে পারে না। তাই আল্লাহ্‌ তা'আলা ব্যতীত অন্যের জন্য এই শব্দটি দোষ 

ও গোনাহ ! কারণ, সত্যিকার বড় মা হয়ে বড়ত্ব দাঝী করা মিথ্যা! এবং আল্লাহ্‌র বিশেষ গুণে 
শরীক হওয়ার দাবী । তাই এটা আজাহ্‌র জন্য পর্ণছ্েক ভন এবং অন্যের জন্য মিথ্যা দাবী ৷ 


৫ سس‎ 


৩৯৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


তা‏ را مس س و 


যে, সমগ্র সৃষ্ট বস্তুকে আল্লাহ্‌‏ ی 2 7۲23۱ 52 1-7510 لمصو و 


তা‘আলা ROT و چات و‎ IPS দান করেছেন, যদ্দরুন এক বস্তু অপর বস্তু থেকে 
পৃথক ও স্বতন্ত্র হয়েছে। আকাশস্থ ও পৃথিবীস্থ সকল সৃষ্ট বস্ত বিশেষ আকারের মাধ্যমেই 
পরিচিত হয়। সৃষ্ট বস্তর অসংখ্য প্রকারের আলাদা আলাদা আকার-আকুৃতি । মানুষের 
একই শ্রেণীর মধ্যে পুরুষ ও নারীর আকার-আকুতিতে পার্থক্য, কোটি কোটি নারী ও পুরু- 
ষের চেহারায় এমন স্বাতন্ত্র্য যে, একজনের মুখাবয়ব অন্যজনের সাথে মিলে না--এটা 
একমাত্র আল্লাহ তাআলারই অপার শক্তির কারসাজি। এতে অন্য কেউ তার অংশীদার 
নয়। বড়ত্ব যেমন আল্লাহ্‌ ছাড়া অন্যের জন্য বৈধ নয় এবং এটা একমান্র তারই গুণ, তেমনি 
চিত্র ও আকার-আকুতি নির্মাণ অন্যের জন্য বৈধ নয়। এটাও আল্লাহ্‌ তা'আলার বিশেষ 
গুণে তাঁর সাথে অংশীদারিত্ব দাবী করার নামান্তর । 


A I ملح برس و‎ JIT 
۰ 


উত্তম উত্তম নাম আছে।‏ 5 ا الل الا سما ء الحسنی 


কোরআন পাকে এসব নামের সংখ্যা নিদিষ্ট নেই। সহীহ্‌ হাদীসসমূহে ৯৯-টি নাম বণিত 
আছে। তিরমিযীর এক হাদীসে সবগুলোই উল্লিখিত হয়েছে। ۰ 


ATA তা و م‎ ও شین‎ 


ও মহিমা ঘোষণা‏ ۶۳۳55 #هپسبم لک ما فی السیا وا ت و الاو ض 


অবস্থার মাধ্যমে হলে তা বর্ণনাসাপেক্ষ নয়; কেননা, সমগ্র সৃষ্ট জগৎ ও তার অন্তনিহিত 
কারিগরি এবং আকার-আকৃতি নিজ নিজ অবস্থার মাধ্যমে অহনিশ স্রষ্টার প্রশংসা ও শুপ- 
বীর্তনে মশগুল আছে। সত্যিকার উক্তির মাধ্যমে তসবীহ্‌ পাঠও হতে পারে। কেননা, 
সুচিন্তিত অভিমত এই যে, প্রত্যেক বস্তই নিজ নিজ সীমায় চেতনা ও অনুভূতিসম্পন্ন | জ্ঞান- 
বৃদ্ধি ও চেতনার সর্বপ্রথম দাবী হচ্ছে অস্টাকে চিনা ও তাঁর কৃতজ্ঞ হওয়া। অতএব, প্রত্যেক 
বস্তুর সত্যিকার তসবীহ পাঠ করা অসম্ভব নয়। তবে আমরা নিজ কানে তা শুনি 


e Ila A | 

না। এ কারণেই কোরআন পাকের এক জায়গায় বলা হয়েছেঃ ১৪৫১৯১১, 
و لکن بت ۱ ,۸^ ۸ هم‎ 
سیت‎ অর্থাৎ তোমরা তাদের তসবীহ্‌ শোন না, বুঝ না। 


a” 


স্রা হাশরের সর্বশেষ আগ্নাতসমূহের উপকারিতা ও কল্যাণ £ তিরমিযীতে হযরত 
মা’কাল ইবনে ইয়াসার (রা)-এর বণিত রেওয়ায়েতে রসূলল্লাহ্‌ (সা) বলেনঃ যে ব্যক্তি সকালে 


AG “AS পপ ALA ۸ بج نج‎ aA 
তিনবার (৮১১5 ৩৯০৭ عون با لله السميع العلهم من‎ পাঠ করার 
^ و و‎ শা A ۸ 5 و و‎ 
পর সূরা হাশরের هر ال الذ ى ا ل5 | لاهو‎ থেকে শেষ পর্যস্ত সর্বশেষ তিন আয়াত 


পাঠ করবে, আল্লাহ্‌ তা'আলা তার জন্য সত্তর হাজার ফেরেশতা নিযুক্ত করে দেবেন ৷ তারা 
সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহ মতের দোয়া করবে। সেদিন সে মারা গেলে শহীদের মৃত্যু হাসিল 
হবে। যে ব্যক্তি সন্ধ্যায় এভাবে পাঠ করবে,সে-ও এই মর্তবা লাভ করবে। ---( মাযহারী ( 


১১১০০১1 § ys 


মদীনায় অবতীর্ণ, ১৩ আয়াত, ২ রুকু 
০৯১৮1 ০৮২৯৫০14১৯২ 
28520 5৫? ১৪ LA S ban 29 7ص‎ 
ny اپا ارک شن الح‎ ১2০ 3৬8৫5 ا الم‎ 
ہے د‎ 12 5 €৬ ক 
s RSE رین کنن‎ Hl bi 1: ৩5৮5 0524 
EE 8৯৯ DETTE EL Ee 2 
رم میس‎ হুল জেড 
| الیل منکن اکم انا بط م‎ 
)و‎ ٩ و و 9 ےت‎ 6 ٤ 
(4০7 096১০৮৫ 519১5%৮75 ৮4175) 
۳ پوس رص وس‎ 
سو دج‎ র্‌ ৮১৫ کس 9 9 ل‎ 
0% ০৯৫০ ০৪ بتکم وا‎ ABI 22452531 و‎ 
سوم ارت ری‎ TE 
3:41 95505 9১৩৬ 55 ৮75519046)4852) 
2255 3৫৫2 پک و بدا یکا وڪم الع اوه الغ‎ 
2 222 4 مہ دو ٭‎ 2 7 
4১56 454৭8492890) (৮ 5১৩৫ % 
ولك‎ 0 2০৫০ من وین یٹ ربا یل‎ 
CETUS SIC وه‎ এ ও 








৩৯৬ ভতক্ষসীরে ۔تچھ ہچ ہے‎ 1 অস্টম খর 





ا ন 5:7 tM ain.‏ 1 اجب جا بر ےہ ہے r.‏ ام بخ اھ جس লাজ‏ سور وج মস্ত ফা পান, এত a সিল রা সানা‏ ۳۰ 
اح ي .0 و جو 
৫‏ و লী‏ کچ 3 جي ي ۲ : 
۱ 4 4ھ 4 9م 7 AC‏ را ৩৬৬ 9 ৮৫৫ Ar শি > (৫‏ 
7 ھ۵ E CFs E ৰ;‏ سس ھ7ا 1 FE‏ 
ا 1০‏ تک 1 1م رک টি জি আর্ক‏ ر7 و সদ‏ ا میا دنهد 2 ae‏ میرن مھ ۰ ES‏ 
شر مره ای مھ 1 lat? রি‏ ا 6০‏ 











ا ৮৫ ts ৮৬ EE ৫14‏ و ۶ 
91234 الوم ا لاخ ৩2‏ موب بات انند هو عی | 








لد RNY‏ یی لت | 2 ৫০ EE,‏ میں 3 ۴ سح نی 
N PONY এ জট সা দাতা 127 EYN O‏ 


(১) হে মামিনণন ! তোমরা জাশ্নার ও তভোবাদের শত দেরকে বন্ধ রূপে গ্রহণ করো Î | 
তোমরা তো তাদের প্রতি বন্ধত়ের aE Meo, wu তারা বে সভা তোমাদের কাছে 
আগমন করেছে,তা অস্ত্রীকার করছে। তাপ৷ রাসূলকে ও তোঙিদেরাক বহিষ্কৃত করে এই 
অপরাধে যে, তোমরা তোমাদের পালনকতার প্রতি বিশ্বাদ au খদি তোমরা আমার 
সন্তুষ্টি লাভে জনা এ্রবং আত্মার পথে জিহাদ করার জনা ধের হয়ে থাক, তবে কেন তাদের 
প্রতি গোপনে বন্ধত্বে্ পয়গাম প্রেরন করছ? জাননা ال‎ গোপন কর এবং থা প্রকাশ কর, 
ভা আমি খুব জানি। তোমাদের দধ্যে ঘে এটী কৰে, সে সরল পথ থেকে বিদাত হয়ে যায়। 
(২) তোমাদেরকে TAT BRS AR ভাবা তোমাদের শত্ত হয়ে যাবে গ্রবং মন্দ 
উদ্দেশ্যে তোমাদের প্রতি বাহ ও রসনা প্রসারিত করবে এবং চাইবে যে, কোন্রাপে তোমরাও 
কাফির হয়ে যাও । (ত) তোদের Fa هه‎ 8 সন্তান-সন্ততি কিয়ামতের দিন কোন 
উপকারে আসবে না। তিনি তোমাদের মধে। ফয়সালা করবেন। তোমরা যা কর? আল্লাহ্‌ 
তা দেখেন। (8) তোমাদের জন্য ইবরাহীম ও ভার সংগীগণের মধ্যে চমত্কার আদর্শ 
ব্লয়েছে। তারা তাদের সম্প্রদায়কে কব বলেছিল £ তোদের সাথে AA তোমরা আল্লাহ্‌র 
পরিবর্তে যার ইবাদত কর, ভার সংখ আসাদের FR ٭ سور‎ নেই । আসরা তোমাদেরকে 
শালি না। তোখরা এক আল্লাহর প্রতি বিশ্তা্ স্াপন না করলে তোমাদের মধ্যে ও আমাদের 
সধো চিরশন্রতা থাকলে : কিনতু ইবরাহীমের ہچ‎ তার পিতার উদ্দেশ্যে এই আদর্শের 
ব্াতিক্রকস। তিনি বলেছিলেন 5 আম অবশাই EINE U E ON TAA তোমার 
উপকারের জন্য আল্লাহর কাছে সামার আর কিছু করার নেই হে আমাদের পালনকতা ! 
আমরা তোমারই উপর ভরসা করেছি, OPS এট দিক মু ag ف٤‎ তে SiR নিকট 
আমাদের প্রত্যাবর্তন ! رص‎ হৈ আমাদের পালন 59 ( 7 ج2‎ কাফিরদের 
জন্য পরীক্ষার পাত করো না, হে আমাদের সালনকতা, আসাদেলকে TT FA | নিশ্চয় 
بی‎ পরাক্রমশালী, প্রজ্ঞাময় । (৬: তোমরা যারা আল্লাহ্‌ ও পরকাল প্রত্যাশা কর, তোমাদের 
জন্য তাদের মধ্যে উত্তম یں‎ TS । তর যে Us ফিরিয়ে নেয়, তার জানা উচিত খে, 
আল্লাহ বেপরোয়া, প্রশংসার THERE | 


a a ٣ یں تجووں'‎ ele REN <S 4 ৮ সিন মু علوت تا از اف تا زر وھد چچ دید > اه از مان‎ Lie. 7 EMI اد دا نت‎ নর جب‎ gma" EE SEREY a ani ra RIE REC 


18-1:7 ج2 جات 
ম’সিনগণ । তোমরা আমার ও তোমাদের শত দের বন্ধক হাহণ করো না। ( অথাৎ‏ 
53 واه আন্তরিক বন্ধহ মা হলেও বঙ্গুত্রপর্ণ বাবহারত কারা না) তোমরা তো তাদের‏ 
কাছে AN 8 তা অস্বীকার করে!‏ همادا বার্তা পাঠাও, অথচ তারা খে সত্য‏ 


(এতে বোঝা যায় যে, তারা আল্লাহুয সঞ্জু): তিক জাস্ল আটক তু তোমাদেরকে IU 


করে এই অপরাধে যে, তোষয়ং তোমাদের পাদ TEE প্রতি বিশ্বাস রাখি ۱ 


۱ 
3 
2 
ہ5 
5 
۵4 


তারা কেবল ٦3 রড وم بے‎ নকল EEE AR ۱ Fa Ril, এদের সাথে বন্ধত 


- ہد جح "কু‏ 3 د RTT ও‏ می আপুনি‏ برش کر تردن ای ا ا وعم ا ر ৭‏ تمه موی ازج موه ی 
রে টা? 7‏ 1114 تی bel‏ کرو و اچ করো লা)! 2 তোমর। আমার HEG‏ 


ডা 


>, 


(নিজেদের ঘর-বাড়ী থেকে) বের হয়ে খিক, অন্ন না ا جا‎ 

কাফিরদের THESE WTA RÎ AE A EAR O ۳ ও রে ی یت اه‎ 
পন্থী) কেন তাদের সাধে গোপনে বন্ধুত্ব কথাবাৰ্তা বলছ? (অথাৎ প্ৰথমত বন্ধুত্বই মন্দ, 
এরপর গোপন বাতা প্রেরণ করা দা বিশেষ সঙ্গান্ষের পারঢায়কদ ভ। তি ও মন্দ )1 অথচ 
তোমরা যা গোপন কর এবং হা শ্রকান কর ভি আম খুন জানি 

সমূহের অনুরূপ “আমি সব জান এড তাদের বগুহের পথে বাব REF উচিত । অতঃপর 


দলাই 


ےد 


ات 


এর জন্য শান্তিবাঁণী উচ্চারণ করা زع رھپ‎ তোমাদের EN ছে ন্ধস করে, সে সরলপথ থেকে 


এ , 1 سس چو تک مم سس چو 2 کی ای وہ مو مو سے سے ہے کت‎ "২১ amay ¥ tg pen 
বিচ্যুত হয়ে মায় । ( আর বিঢ্যুতদের ai جم‎ ERE আছে। ভারা তো তোমাদের এমন 
শত, যে ) 5ک۱دق”٭ مع اد‎ করতে رفا وع ک1 آوا 5 وردہ‎ ×1 প্রকাশ করতে 
থাকে এবং (সেই শন তা সকাশ এই যে, ) AF CRT তোমাদের তি যাহ ও রসনা! প্রসারিত 


کب کی 


করে (এটা পাথখিক ক্ষতি ) এবং ( ধদীর ক্ষতি এই কে) একা চায় যে, তোমরা IER 57 
2 হাদি তে জামা তোমাদের 
পরিবা; পরিজন ক INET কথা টিকা কর, UT AT নাও তোমাদের স্বজন-পরিজন 


চা 


ও জস্তান-সন্ততি কিশ্বামতের দির তোগনদের (কোন) উপক্ষাপ্সে আমলে না। তিনিই তোমাদের 


4 
বু‏ 
يس 
۸ 
টি‏ 
ای4 
مس 
24 
১‏ 
1 
و 
ud‏ 
لت 
% 
সে‏ 
سم 
4 
اف 
۰٦ 7:‏ 


যাও। ) 7381 8۹7۶9 লোক বহ 


1 


মধ্যে ফয়সালা করবেন । তোমরা মা কর, আল্লাহ তা TUT) | TIF প্রত্যেক কর্মের 
সঠিক ক্ষয়গালা করাল । তোমাদের কর্ম শাজ্ির কানুন জে সন্তান-সন্ততি ও আঙ্ীয়-স্বজল 
€ই শাস্তি থেকে ভোমাতদরাকে প্রক্মা কালতে পারলে ন! । এমতাবস্থায় ভাদের সা 12۳ 7 


Rd ۰ 0 هر اب‎ are وه ی حم ے۔ ہجو می ا ن‎ এ এস 
নির্দেশ অমানা কর। A si SEE اح‎ ACE KNOG IO FI নো যায় ا اتا‎ ۷۳۷٤ 
খাতির করার হোগা নয় SIA BRAS WEAN শাহান উর E RATE জন্য ইবরাহীম 
ما ہو بے مو یو ہی و )ا‎ তই রশ পীড়ন یہ‎ লুল হি ২ e f ٦ 4 
(আ)-এর ঘটনার অন্ভালুল PR. BS 8 j CST ভন ন) ইবরাহীম আআ) ও ভার ( ঈমান 


ہے چا 


ও আনুগতো) পমন়নাদের আাখ্য চগৎক্ার আদল বায়োছে । جج‎ এ ব্যাপারে কাফিরদের 


7چ 
کے 


সাথে AF TABI :چم‎ HES, OES ও তার অম্সারিগণ ۶ق‎ ۱ 
oI (FARE ہد‎ ( IFT THEE ACTF ¢ TENT Ko এবং 5 পরিবর্তে 
তোমরা যাথ کت‎ কার, ভাবা সাথে ITE سس ہج‎ ۲215  ] ۰۱۲95 7۳5۲۹ 5 
কারণ ও 

সম্পর্ণ একা e | AF IR FE TATE করেছে, ع‎ 






~~ اس وی زد و کے ف بی ا নু ক‏ وچ و کے 0-0 1 4 শী শনি‏ 9 س 
(তা হান পালা পদ্পদায্াক একথা নলেছিলেন, তথখন তিনি‏ و 


ران اصع دج ای ই‏ 


کا 


কাজে REEF TIFLE وس وجھ بعب ڑے وی سر‎ SAT oN BT E ¢ |] আমরা 


তোমাদেরকে অৰ্থাৎ PIRT ও তাদের উপাদাদেরকে ) মানি না (অথাৎ তোমাদের বিশ্বাস 
ও উপাস্যাদের উব্বাদত মানি টা APE RTT বাবহালের দিক দিয়ে সম্পকছেদ গ্ৰ 


TH} INT NEKÎ ও TOOTH 1 ETT FTE APE TSS ( CFA, শ্রী তালু 
2 موم ی و‎ পট ক he দশ পপ তা کپ جک ےہ ۱ سس سی‎ ০০2 
ভিত্তি DT وت ]وخ‎ [21210 + ANS AVCI UAT PEG اه‎ AOS eros ন ডং 


স্থাপনা থা BA ।‏ زوا مب ভা ETE হা Î‏ ےا چیہ ہےر مہو ৯ লাক ত] শা!‏ موه از میس مرسمه 
و 2 ! EPI ETE‏ و ی خر من ا سی ا تیه بو موه TTR LOL‏ ےئ লু‏ ]2 ۹ء وت > ۳ | | رق 5۱41 AB‏ 


৩৯৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


[ মোটকথা, ইবরাহীম (আ) ও তাঁর অনুসারিগণ কাফিরদের সাথে পুরোপুরি সম্পর্কছেদ 
করলেন ]। কিন্তু ইবরাহীম (আ)-এর উক্তি তাঁর পিতার উদ্দেশে, (এই আদর্শের ব্যতিক্রম । ৷ 
এতে বাহ্যত কাফিরদের সাথে ভালবাসা ও বন্ধুত্ব বোঝা যাচ্ছিল)। তিনি বলেছিলেন ঃ আমি 
তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। তোমার উপকারের জন্য (ক্ষমা প্রার্থনার বেশী ) আল্লা- 
হর কাছে আমার কিছু করার নেই। [ অর্থাৎ দোয়া কবুল করাতে পারি না অথবা বিশ্বাস 
স্থাপুন না করা সন্ত্বেও তোমাকে আযাব থেকে রক্ষা করব, তা পারি না। উদ্দেশ্য এই যে, 
ইবরাহীম (আ) এর এতটুকু কথার অর্থ কেউ কেউ এরূপ বুঝে নিয়েছে যে, এটা ক্ষমা প্রার্থনাই। 
অথচ এখানে ক্ষমা প্রার্থনার অর্থ অন্যরূপ। অর্থাৎ পিতার জন্য এরূপ দোয়া করা যে, সে 
বিশ্বাস স্থাপন করে ক্ষমার যোগ্য হয়ে থাকে । সবাই এরূপ করতে পারে । বাস্তবে এটা সম্প্ক- 
ছেদের পরিপন্থী নয় ৷ কিন্তু দৃশ্যত এতে সম্পর্ক স্থাপন ও ক্ষমা প্রার্থনার অর্থ থাকায় একে 
ব্যতিক্রমুক্ত করা হয়েছে। এ পর্যন্ত সম্পুদায়ের সাথে হযরত ইবরাহীম (আ)-এর কথাবার্তা 
বণিত হল। অতঃপর আল্লাহ্‌র কাছে দোয়ার বিষয় বর্ণনা করা হচ্ছে। অর্থাৎ কাফিরদের 
সাথে সম্পর্কছেদ করে তিনি এ সম্পর্কে আল্লাহ্‌র কাছে আরয করলেন $] হে আমাদের 
পালনকর্তা, আমরা (কাফিরদের সাথে সম্পর্কছেদ ও শন্তুতা ঘোষণা করার ব্যাপারে ) 
আপনার উপর ভরসা করেছি এবং (আপনিই আমাদেরকে সকল বিপদাপদ ও শত্রুদের 
উৎ্পীড়ন থেকে রক্ষা করবেন। এছাড়া বিশ্বাস স্থাপনের ব্যাপারে) আপনার দিকেই মুখ 
করেছি। (আমাদের বিশ্বাস এই যে) আপনারই নিকট আমাদের প্রত্যাবর্তন। সুতরাং 
এই বিশ্বাসের কারণে আমরা আন্তরিকতার সাথে কাফিরদের সাথে সম্পর্কছেদ করেছি ۱ 
এতে কোন পাথিব স্বার্থ নেই। হে আমাদের পালনকর্তা! আপনি আমাদেরকে কাফিরদের 
উৎপীড়নের A করবেন না। (অর্থাৎ এই সম্পর্কছেদের কারণে কাফিররা যেন আমাদের 
উপর জুলুম করতে না পারে)। হে আমাদের পালনকর্তা ! আমাদের পাপ মার্জনা করুন। 
নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময় । তোমাদের জন্য অর্থাৎ যারা আল্লাহ্‌র ( অর্থাৎ 
আল্লাহ্‌র কাছে যাওয়ার) এবং কিয়ামতের (আগমনের ) বিশ্বাস রাখে, তাদের জন্য তাঁদের 
মধ্যে [ অর্থাৎ ইবরাহীম (আট) ও তার অনুসারীদের মধ্যে ] উত্তম আদর্শ রয়েছে । যে 
ব্যক্তি এই আদেশ থেকে ) মুখ ফিরিয়ে নেয়, (সে তার নিজের ক্ষতি করে, কেননা) 
আল্লাহ্‌ বেপরোয়া (এবং পূর্ণতাগুণে গুণান্বিত হওয়ার কারণে ( 5۱ 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


এই স্রার শুরুভাগে কাফির ও মুশরিকদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে নিষেধ 
করা হয়েছে এবং একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে এই অংশ অবতীর্ণ হয়েছে । 


শানে নুযূল £ তফসীর কুরতুবীতে কুশায়রী ও সা’লাবীর বরাত দিয়ে বণিত আছে 
যে, বদর যুদ্ধের পর মক্কা বিজয়ের পূর্বে মন্ধার সারা নাশ্নী একজন গায়িকা নারী প্রথমে 
মদীনায় আগমন করে । রসূলুল্লাহ (সা) তাকে জিজ্ঞাসা করেন £ তুমি কি হিজরত করে 
মদীনায় এসেছ £ সে বলল ঃনা। আবার জিক্তাসা করা হল ৪ তবে কি ত্‌মি মুসলমান হয়ে 
এসেছ? সে এরও নেতিবাচক উত্তর দিল । রসূলুল্লাহ (সা) বললেন ঃ তা হলে কি উদ্দেশ্যে 


সূরা মুম্তাহিনা ৩৯৯ 


আগমন করেছ? সে বলল £ আপনারা মক্কার সন্তান্ত পরিবারের লোক ছিলেন । আপনাদের 
মধ্য থেকে আমি জীবিকা নির্বাহ করতাম । এখন মক্কার বড় বড় সরদাররা বদর যুদ্ধে 
নিহত হয়েছে এবং আপনারা এখানে চলে এসেছেন। ফলে আমার জীবিকা নির্বাহ কঠিন 
হয়ে গেছে । আমি ঘোর বিপদে পড়ে ও অভাবপ্রস্ত হয়ে আপনাদের কাছ থেকে সাহায্য 
গ্রহণের উদ্দেশ্যে এখানে আগমন করেছি । রসূলুল্লাহ (সো) বললেন ঃ তুমি মক্কার পেশাদার 
গায়িকা । মক্কার সেই যুবকরা কোথায় গেল, যারা তোমার গানে মুগ্ধ হয়ে টাকা-পয়সার 
রূষ্টি বর্ষণ করে? সে বলল $ বদর যুদ্ধের পর তাদের উৎসবপর্ব ও গান-বাজনার জৌলুস 
খতম হয়ে গেছে । এ পর্যন্ত তারা কেউ আমাকে আমন্ত্রণ জানায়নি । অতঃপর রসূলুল্লাহ্‌ 
(সা) আবদুল মুত্তালিব বংশের লোকগণকে তাকে, সাহায্য করার জন্য উৎসাহ দিলেন । 
তারা তাকে নগদ টাকা-পয়সা, পোশাক-পরিচ্ছদ ইত্যাদি দিয়ে বিদায় দিল। 


এটা তখনকার কথা, যখন মক্কার কাফিররা হদায়বিয়়ার সন্ধিচুক্তি ভঙ্গ করেছিল এবং 
রস্লুল্লাহ্‌ সো) কাফিরদের বিরুদ্ধে অভিযান পরিচালনার ইচ্ছায় গোপনে প্রস্তুতি নিচ্ছিলেন । 
তার আন্তরিক আকাঙ্ক্ষা ছিল যে, এই গোপন তথ্য পূর্বাহেন মক্কাবাসীদের কাছে ফাস না হোক। 
এদিকে সর্বপ্রথম হিজরতকারীদের মধ্যে একজন সাহাবী ছিলেন হাতেব ইবনে আবী বালতায়া 
(রো)। তিনি ছিলেন ইয়ামেনী বংশোস্ভূত এবং মন্কায় এসে বসবাস অবলম্বন করেছিলেন। মন্কায় 
তার স্বগোত্র বলতে কেউ ছিল না। মন্ধায় বসবাসকালেই মুসলমান হয়ে মদীনায় হিজরত 
করেছিলেন। তাঁর স্ত্রী ও সন্তানগণও মন্কায় ছিল। রসূলুল্লাহ্‌ সো) ও অনেক সাহাবীর হিজ- 
রতের পর মক্কায় বসবাসকারী মুসলমানদের উপর কাফিররা নির্যাতন চালাত এবং তাদেরকে 
উত্ত্যক্ত করত। যেসব মুহাজিরের আত্মীয়-স্বজন মক্কায় ছিল, তাঁদের সন্তান-সন্ততিরা কোন- 
রূপে নিরাপদে ছিল। হাতেব চিন্তা করলেন যে, তার সন্তান-সন্ততিকে শত্রুর নির্ধাতন থেকে 
বাঁচিয়ে রাখার কেউ নেই। অতএব, মক্কাবাসীদের প্রতি কিছু অনুগ্রহ প্রদর্শন করলে তারা 
হয়তো তাঁর সন্তানদের উপর জুলুম করবে না। তাই গায়িকার মন্কা গমনকে তিনি একটি 
সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করলেন । 


হাতেব স্বস্থানে নিশ্চিত বিশ্বাসী ছিলেন যে, রসূলুল্লাহ (সা)-কে আল্লাহ্‌ তাআলা বিজয় 
দান করবেন। এই তথ্য ফাঁস করে দিলে তাঁর কিংবা ইসলামের কোন ক্ষতি হবে না। তিনি 
ভাবলেন, আমি যদি পন্্র লিখে মক্কার কাফিরদেরকে জানিয়ে দিই যে, রসূলুল্লাহ্‌ সো) তোমা- 
দের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার ইচ্ছা রাখেন, তবে আমার ছেলেপেলেদের হিফা- 
যত হয়ে যাবে । সুতরাং হাতেব এই ভূলটি করে ফেললেন এবং মক্কাবাসীদের নামে একটি 
পন্র লিখে গায়িকা সারার হাতে সোপর্দ করলেন ।---(কুরতুবী, মাযহারী) 


এদিকে রসূলুল্লাহ (সা)-কে আল্লাহ্‌ তা'আলা ওহীর মাধ্যমে ব্যাপারটি জানিয়ে দিলেন। 
তিনি আরও জানতে পারলেন যে, মহিলাটি এ সময়ে রওযায়ে খাক নামক স্থান পর্যন্ত পৌছে 
গেছে। 

বৃখারী ও মুসলিমে হযরত আলী রো) থেকে বণিত আছে যে, রস্লুল্লাহ সো) আমাকে, 
আবূ মুরসাদকে ও যুবায়র ইবনে আওয়ামকে আদেশ দিলেন £ অশ্থে আরোহণ করে সেই 
মহিলার পশ্চাদ্ধাবন কর। তোমরা তাকে রওযায়ে খাকে পাবে । তার সাথে মক্কাবাসীদের : 


800 ভতফসীরে মা'আরেফুল-কোরআন | অষ্টম খণ্ড 


নামে হাতেব ইবনে আবী বালতায়ার পত্র আছে। তাকে পাকড়াও করে পল্রটি ফিরিয়ে নিয়ে 
আস। হযরত আলী (রা) বলেন £ আমরা নির্দেশমত দুুতগতিতে তার পশ্চাদ্ধাবন করলাম । 
রস্লুল্লাহ (সা) যেস্থানের কথা বলেছিলেন, ঠিক সে স্থানেই আমরা তাকে উঢে সওয়ার হয়ে 
যেতে দেখলাম এবং তাকে পাকড়াও করলাম। আমরা বললাম, পত্রটি বের কর। সে বললঃ 
আমার কাছে কারও কোন পত্র নেই । আমরা তার উটকে বসিয়ে দিলাম । এরপর তালাশ 
করে কোন চিঠি পেলাম না। আমরা মনে মনে বললাম, রসূলুল্লাহ্‌ সো)-র সংবাদ 8 
হতে পারে না। নিশ্চয়ই সে পত্রটি কোথাও গোপন করেছে। এবার আমরা তাকে বললাম ঃ 
হয় পত্র বের কর, না হয় আমরা তোমাকে বিবস্ত্র করে দেব। 


অগত্যা সে নিরুপায় হয়ে পায়জামার ভেতর থেকে পত্র বের করে দিল । আমরা প্র 
নিয়ে রসূলুল্লাহ সো)-র কাছে চলে এলাম। হযরত উমর (রা) ঘটনা শুনা মাত্রই ক্রোধে অগ্নি- 
শর্মা হয়ে রসলুল্লাহ্‌ সো)-র কাছে আরষ করলেন ৪ এই ব্যক্তি আল্লাহ, তার রাসূল ও সকল 
মুসলমানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে । সে আমাদের গোপন তথ্য কাফিরদের কাছে 
লিখে পাঠিয়েছে । অতএব, অনুমতি দিন আমি তার গদান উড়িয়ে দেব। 


রসলুল্লাহ (সা) হাতেবকে ডেকে এনে জিজ্ঞাসা করলেন و‎ তোমাকে এই কাণ্ড করতে 
কিসে উদ্বুদ্ধ করল ۶ 5195 5122 1 5 1۳9212:15 ! আমার ঈমানে এখনও কোন, 
তফাত হয়নি। ব্যাপার এই যে, আমি ভাবলাম, আমি সদি মন্কাবাসীদের প্রতি একটু অনুগ্রহ 
প্রদর্শন করি তবে তারা আমার বাচ্চা-কাচ্চাদের কোন ক্ষতি করবে না। আমি ব্যতীত অন্য 
কোন মুহাজির এরূপ নেই, যার স্বগোত্রের লোক মক্কায় বিদ্যমান নেই । তাদের স্বগোত্রীয়রা 
তাদের পরিবার-পরিজনের হিফাযত করে। ) 

রসূলুললাহ্‌ সো) হাতেবের জবানবন্দি শুনে বললেন 8 সে সত্য বলেছ্ছ। অতএব, তার 
ব্যাপারে তোমরা ভাল ছাড়া মন্দ বলো না। হযরত উমর (রা) ঈমানের জোশে নিজ বাক্যের 
পুনরাবৃত্তি করলেন এবং তাঁকে হত্যা করার অনুমতি চাইলেন । রসূলুল্লাহ (সা) বললেন ঃ সে 
কি বদর যোদ্ধাদের একজন নয়? আল্লাহ্‌ তা'আলা বদর যোদ্ধাদেরকে ক্ষমা করার ও তাদের 
জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন । একথা শুনে হযরত উমর (রা) অশ্চবিগলিত কে আর 
করলেন £ আল্লাহ্‌ তা'আলা ও তার রাস্লই আসল স্বত্য জানেন ।---( ইবনে কাসীর) কোন 
কোন রেওয়ায়েত হাতেবের এই উক্তিও বণিত আছে যে, আমি এ কাজ ইসলাম ও মুসল মান- 
দের ক্ষতি করার জন্য করিনি। কেননা, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে, রসূলুল্লাহ্‌ (সা)-ই বিজয়ী 
হবেন। মক্কাবাসীরা জেনে গেলেও তাতে কোন ক্ষতি হবে না। 


এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরা মুম্তাহিনার শুরুভাগের আয়াতসমুহ অবতীর্ণ হয়। 
এসব আয়াতে উপরোক্ত ঘটনার জন্য হুশিয়ার করা হয় এবং কাফিরদের সাথে মুসলমান” 
দের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা হারাম সাব্যস্ত করা হয় ۱ 
ee nH ABH سح اع‎ Am Be ASF Be ASH Oe A GH পটে পার 


پا يھا أ لد چن | منوا و ৮‏ و ی و تن کے ৪৬১1‏ 


ثے ۶ , ص 


§ د‎ ৪০০) ও س لقو ون أ لبهم پا‎ অর্থাৎ TFI, CITT আমার শন্ধ, ও তোমাদের 


সুরা মুম্তাহিনা ৪০১ 


শত্রুকে বন্ধু রূপে গ্রহণ করো না যে, তোমরা তাদের কাছে বন্ধুত্বের বার্তা প্রেরণ করবে । এতে 
উল্লিখিত ঘটনার প্রতিই ইঙ্গিত রয়েছে। অর্থাৎ এ ধরনের পত্র কাফিরদের কাছে লিখা বন্ধুত্বের 
বার্তা প্রেরণ করারই নামান্তর । আয়াতে ‘কাফির’ শব্দ বাদ দিয়ে আমার শন্্ ও তোমাদের 
শত’ বলে প্রথমত এই নির্দেশের কারণ ও দলীল ব্যক্ত করা হয়েছে যে, নিজেদের ও আল্লাহ্র 
শত্রুর কাছে বন্ধুত্ব আশা করা আত্মপ্রবঞ্চনা বৈনয়। অতএব এ থেকে বিরত থাক। দ্বিতীয়ত 
এদিকেও ইঙ্গিত করা হয়েছে যে, কাফির যে পর্যন্ত কাফির থাকবে, সে কোন মুসলমানের 
বন্ধু হতে পারে না। সে আল্লাহ্‌র দুশমন অতএব যে মুসলমান আল্লাহ্‌র মহব্বত দাবী করে, 
তার সাথে কাফিরের বন্ধুত্ব কিরূপে সম্ভবপর ? 


AL AID পা পানিও 8 ৬ পান পা BB سے ور‎ A Ber Ne er 
من الق يخر جون کو چان‎ ৮৯958 وذ‎ 
E دی‎ AS 


টি £- এখানে 3৯ বলে কোরআন অথবা ইসলাম । বোঝানো‏ 1 پا 4 1 ہکم 


হয়েছে। এই আয়াতে তাদের শত্রুতার আসল কারণ কুফর বর্ণনা করার পর তাদের বাহ্যিক 
শত্রুতাও প্রকাশ করা হয়েছে যে, তারা তোমাদেরকে এবং তোমাদের রসূলকে প্রিয় মাতৃভূমি 
থেকে বহিক্ষার করেছে । এই বহিক্ষারের কারণ কোন পাথিব বিষয় নয়। বরং একমান্ত্ 
তোমাদের ঈমানই এর কারণ ছিল। অতএব একথা আর গোপন রইল না যে, তোমরা যে পর্যন্ত 
মু’মিন থাকবে তারা তোমাদের বন্ধু হতে পারে না। হাতেব মনে করেছিল যে, তাদের প্রতি 
একটু অনুগ্রহ করলে তারা তার পরিবার-পরিজনের হিফাযত করবে। তার এই ধারণা 
2515 ۱ কারণ, ঈমানের কারণে তারা তোমাদের শত্র,। আল্লাহ্‌ না করুন, তোমাদের ঈমান 
বিলুপ্ত না হওয়া পৰ্যন্ত তাদের সাথে বন্ধুত্বের আশা করা ধোঁকা বৈ নয়। 


পা ان‎ এতেও ইঙ্গিত 


রয়েছে যে, তোমাদের হিজরত ঘদি বাস্তবিকই আল্লাহ্‌র জন্য ও তাঁর সন্তুষ্টি অর্জনের জন্য. 
ছিল, তবে আল্লাহ্‌র শন্ত্র কাফিরদের কাছে এই আশা কিরূপে রাখা যায় যে, তারা তোমাদের 
খাতির করবে £ 


ص পা ॥‏ 6 ہ ص ASAT নি‏ زرف زر 


سرون | لیهم با ৪১০০‏ و نا علم بما ۲ خفیتم نیتم و ما | علنتم 


এতে আরও বলা হয়েছে যে, যারা কাফিরদের সাথে গোপনে বন্ধুত্ব রাখে তারা যেন মনে না 
করে যে, তাদের এই কার্যকলাপ গোপন থেকে যাবে । আল্লাহ্‌ তা'আলা তাদের গোপন ও 
প্রকাশ্য সব কাজকর্মের খবর রাখেন ; যেমন উল্লিখিত ঘটনায় তিনি তার রসূলকে ওহীর 
মাধ্যমে অবগত করে চক্রান্ত ধরিয়ে দিয়েছেন। 

- ৫১--- 


৪০২ তফসীরে 'মা“আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


ASAT AT AST AL ASAT رح 2 نت رو 3 و‎ পা AIT AS AIA نت سم شم‎ ۸ 


ان ولققو نم یکو نوا لکم اعدا ء ویبسطوا | لیکم آید یهم و الستتهم 


۵ ہ 
(অর্থাৎ সুযোগ পাওয়া সত্ত্বেও তারা তোমাদের সাথে উদার ব্যবহার করবে,‏ لسو ع 
রি‏ سے 


তাদের ক্কাছে এরপ প্রত্যাশা করা দু'রাশা মান্্র। তারা যখনই তোমাদের উপর প্রাধান্য হাসিল 
করবে, তখনই তাদের বাহু ও রসনা তোমাদের অনিষ্ট ছাড়া কোন দিকে প্রসারিত হবে না। 


ইজিত আছে যে, যখন তোমরা তাদের প্রতি বন্ধুত্বের‏ 5و د وا لو 1৯১‏ ون 


হাত প্রসারিত করবে, তখন তাদের বন্ধুত্ব কেবল তোমাদের ঈমানের বিনিময়ে লাভ করতে 
পারবে। তোমরা কুফরে লিপ্ত না হওয়া পর্যন্ত তারা তোমাদের প্রতি 775755 না। 


৬ শর্ল ASIA ج د‎ IIT DEE ASS পা লি তা ہے‎ পাতাটি A 


لی ثنفعکم | رحا مکم و Ls aig bo ST pn OIG‏ و اللہ بی 


GANTT ASIAN 


تعملو ن بمهر - 


` wete কিয়ামতের দিন তোমাদের আত্মীয়তা ও তোমাদের সন্তান-সন্ততি তোমাদের 
উপকারে আসবে না। আল্লাহ্‌ তা“আলা সেদিন এসব সম্পর্ক ছিন্ন করে দেবেন। সন্তানরা 
পিতামাতার কাছ থেকে ও পিতামাতারা সন্তানদের কাছ থেকে পলায়ন করবে। এতে হযরত 
হাতেবের ওযর খণ্ডন করা হয়েছে যে, যে সন্তানদের মহব্বতে তুমি এ কাজ করেছিলে, মনে 
রেখ, কিয়ামতের দিন তারা তোমার কোন উপকারে আসবে না। আল্লাহ্‌র কাছে কোন কিছু 
গোপন নয় । 


পরবর্তী আয়াতসমূহে কাফিরদের সাথে সম্পর্কছেদের সমর্থনে হযরত ইবরাহীম 
(আ)-এর ঘটনা বর্ণনা করা হয়েছে । তার সমস্ত জ্তাতিগোষ্ঠী মুশরিক ছিল। তিনি সবার 
সাথে শুধু সম্পর্কছেদই নয়-শন্তুতাও ঘোষণা করেছিলেন এবং বলেছিলেন $ যে পর্যন্ত তোমরা 
বিশ্বাস স্থাপন না করবে এবং শিরক থেকে বিরত না হবে, সেই পর্যন্ত তোমাদের ও আমাদের 
মধ্যে শন্ত্ুতার প্রাচীর অন্তরায় হয়ে থাকবে | ) 


LAB 2‏ سے سو سو ےب سو سی ہے و ق ھی وی 
ے‫ ৬৬‏ ۰ 8 دل مهو ۰ ৪৬‏ 
০৪০৯ পর্যন্ত আয়াতে‏ 7 3157 للہ وحد ہ থেকে‏ قد کا دہ لکم | سو ق 
তাই বলা হয়েছে। এন 5 |‏ 
একটি সন্দেহের জওয়াব $ উপরের আয়াতে মুসলমানদেরকে হযরত ইবরাহীম (আ)-‏ 
এব উত্তম আদর্শ ও সুন্নত অনুসরণ করার জোর আদেশ দেওয়া হশেছে। ইবরাহীম (আ)‏ 
তাঁর মুশরিক পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন বলেও প্রমাণিত আছে। সুরা তওবায় এর‏ 


সরা মুম্তাহিনা ৪০৩ 


উল্লেখ আছে। অতএব সন্দেহ হতে পারত যে, মুশরিক পিতামাতা ও আত্মীয়-স্বজনের জন্যও 
মাগফিরাতের দোয়া করা ইবরাহিমী আদর্শের অন্তর্ভুক্ত এবং এটা জায়েয হওয়া উচিত । 
তাই ইবরাহিমী আদর্শের অনুসরণ থেকে একে ব্যতিক্রম প্রকাশ করে বলা হয়েছে যে, অন্য সব 
বিষয়ে ইবরাহিমী আদর্শের অনুসরণ জরুরী কিন্তু তার এই কাজটির অনুসরণ মুসলমানদের 


ডে 


জন্য জায়েয নয়। هیم لا به لا ستغفرن لک‎ 131 0:95 1 আয়াতের মর্ম তাই। 


হযরত ইবরাহীম (আ)-এর ওযর সূরা তওবায় বণিত হয়েছে যে, তিনি পিতার জন্য মাগ- 
ফিরাতের দোয়া নিষেধাক্তার পূর্বে করেছিলেন, অথবা এই ধারণার বশবর্তী হয়ে করেছিলেন 
যে, তার অন্তরে ঈমান বিদ্যমান আছে, কিন্তু পরে যখন জানলেন যে, সে আল্লাহ্‌র দুশমন, 


4 و‎ > 6 Er err Ore 


তখন এ বিষয় থেকে নিজের বিমুখতা ঘোষণা করলেন। 5০০ ৬১ 1 ও) ৩৪৩ ৮৮৩ 


e‏ کے و 


Kiel له تجر اه‎ আয়াতের উদ্দেশ্য 5 


"A পা A" ডে 


কোন কোন তফসীরবিদ چا لاقو ل !برا هوم‎ বিচ্ছিন্ন ব্যতিক্রম সাব্যস্ত 


করেছেন। এর সারমর্ম এই যে, ইবরাহীম আট যে পিতার জন্য মাগফিরাতের দোয়া করে- 
ছিলেন, এটা তাঁর আদর্শের পরিপন্থী নয়। কেননা, তিনি পিতা মুসলমান হয়ে গেছে --এই 
ধারণার বশবতীঁ হয়ে দৌয়। করেছিলেন। এরপর যখন তিনি আসল সত্য জানতে পারেন, 
তখন দোয়া ছেড়ে দেন এবং সম্পর্ছেদের কথা ঘোষণা করেন । এরূপ করা এখনও 
' জায়েষ। কোন কাফির সম্পর্কে যদি কারও প্রবল ধারণা থাকে যে, সে মুসলমান, তবে 
তার জন্য মাগফিরাতের দোয়া করায় কোন দোষ নেই ।---( কুরতুবী) তফসীরের সার- 
সংক্ষেপে এই ব্যাখ্যাই অবলধ্িত হয়েছে। 


erg 252৬ ৪১5৫, 67 240 (28 
৯ ৮৯৬০ لا ون از دی یم‎ 2 Of dl GE 


۳ لٹ یا তা‏ جر 2 0211১‏ 
2৩ দে 2535‏ 
7 2 الدین ولم بخرجوکم من د بارکم آن تبروهم و 
ہت لق اد یب نطو ه اشنا نک ا 
৮০০০ ৩ রি ৯‏ ال ০3 & পর্ব ও বি‏ 22945 





88 তফসীরে মা'আরেফুল-কোরআন |। অষ্টম খণ্ড 


ج 
مره ETE EAE St‏ 
هم اون و 


(৭) যারা তোমাদের শঙ্জু, 31۳5 5۳9 2 ۹ COT মধ্যে সম্ভবত বন্ধুত্ব 
723 5۲ ۲۳۲۱ 5 সবই করতে পারেন এবং আল্লাহ্‌ ক্ষমাশীল, করুণাময় । 
(৮) ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি এবং তোমাদেরকে দেশ থেকে 
বহিষ্কৃত করেনি, তাদের প্রতি সদাচরণ ও ইনসাফ করতে আল্লাহ্‌ তোমাদেরকে নিষেধ 
করেন না। নিশ্চয় আল্লাহ্‌ ইনসাফকারীদেরকে ভালবাসেন। (৯) আল্লাহ্‌ কেবল তাদের 
সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন, যারা ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, 
তোমাদেরকে দেশ থেকে বহিচক্কৃত করেছে এবং বহিষ্কারকার্ষে সহায়তা করেছে। যারা 
তাদের সাথে বন্ধুত্ব করে তারাই জালিম। 


|... ৪ 


তফসীরের সার-সংক্ষেপ 


(যেহেত কাফিরদের শন্তুতার কথা শুনে মুসলমানরা চিন্তান্বিত হতে পারত এবং 
সম্পর্কছেদের কারণে স্বভাবত তাদের মনে দুঃখ লাগতে পারত, তাই সুসংবাদের ভঙ্গিতে 
ঃপর ভবিষ্যদ্বাণী করা হচ্ছে যে) যারা তোমাদের শঙ্ুৎ, সম্ভবত (অর্থাৎ ওয়াদা এই 
যে) আল্লাহ্‌ তাদের মধ্যে ও তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন (যদিও কিছু সংখ্য- 
কের সাথে অর্থাৎ তাদেরকে মুসলমান করে দেবেন। ফলে শন্তুতা বন্ধুত্বে পর্যবসিত 
হয়ে যাবে)। এবং (একে অসম্ভব মনে করো না। কেননা ) আল্লাহ সর্বশক্তিমান । 
(সেমতে মক্কা বিজয়ের দিন অনেকেই মুসলমান হয়ে যায়। উদ্দেশ্য এই যে, সম্পর্কছেদ . 
চিরকালের জন্য হলেও তা আদিষ্ট বিষয় হওয়ার কারণে অবশ্য পালনীয় ছিল। কিন্তু যখন 
তা স্থক্পকালের জন্য এবং মুসলমান হওয়ার ফলে বন্ধুত্ব ও সম্পর্ক পুনঃ প্রতিষ্ঠিত হতে 
পারবে, তখন চিন্তান্বিত হওয়ার কোন কারণ নেই। এ পর্যন্ত কেউ যদি এই আদেশের 
বিরুদ্ধাচরণ করে থাকে এবং পরে তওবা করে থাকে তবে ) আল্লাহ্‌ ক্ষমাশীল, করুণাময় । 
(এ পর্যস্ত সম্পর্কছেদের আদেশ সম্পর্কে বলা হয়েছে। অতঃপর অনুগ্রহমূলক সম্পর্ক রাখার 
বিবরণ দেওয়া হচ্ছেঃ) আল্লাহ্‌ তা"আলা তাদের সাথে সদাচরণ ও ইনসাফ করতে 
তোমাদেরকে নিষেধ করেন না, যারা ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি এবং 
তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কৃত করেনি। (এখানে থিশ্মী অথবা শান্তি দুক্তিতে 
আবদ্ধ কাফিরদেরকে বোঝানো হয়েছে । অর্থাৎ তাদের সাথে সদাচরণ জায়েয । অবশ্য ন্যায় 
ও সুবিচারের জন্য যিশ্মী ও চুক্তিতে আবদ্ধ হওয়া শর্ত নয়। এটা প্রত্যেক কাফির এমনকি 
 জন্ত-জানোয়ারের সাথেও ওয়াজিব । কিন্তু আয়াতে ন্যায় ও ইনসাফ বলে অনুগ্রহমূলক 
ব্যবহার বোঝানো হয়েছে। তাই বিশেষভাবে যিশ্মী ও দুর্তিতে আবদ্ধ কাফিরের মধ্যেই 
সীমিত রাখা হয়েছে )। আল্লাহ্‌ ۲ ইনসাফকারীদেরকে ভালবাসেন । ( অবশ্য ) 


'স্রা মুম্তাহিনা ৪০৫ 


আল্লাহ্‌ তা'আলা কেবল তাদের সাথে বন্ধুত্ব 0ও অনুগ্রহ ) করতে তোমাদেরকে নিষেধ করেন, 
যারা ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, (কার্ষক্ষেন্রে অথবা ইচ্ছার মাধ্যমে ) 
তোমাদেরকে তোমাদের দেশ CATE TIES করেছে এবং (বহিষ্কৃত না করলেও ) বহিক্ষার- 
কার্যে ( বহিষ্কারকারীদেরকে ) সাহায্য করেছে। অর্থাৎ তাদের সাথে শরীক রয়েছে, কার্যত 
কিংবা বহিক্ষার করার ইচ্ছার মাধ্যমে । যেসব 'কাফিয়ের সাথে মুসলমানদের শান্তিচুক্তি 
অথবা বশ্যতা স্বীকারের বন্ধন ছিল না, তারা সবই এর অন্তর্ভুক্ত । তাদের সাথে অনুগ্রহ- 
মূলক কাজ-কারবার জায়েয নয়; (বরং তাদের বিরুদ্ধে যুদ্ধ করাই কাম্য )। যারা তাদের 
সাথে বন্ধুত্ব (অৰ্থাৎ অনুগ্রহমূলক ব্যবহার ) করবে, তারাই পাপিষ্ঠ ۱ 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

পূর্ববর্তী আয়াতসমূহে কাফিরদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের ব্যাপারে কঠোর 
নিষেধাক্তা বণিত হয়েছে; যদিও সেই কাফির আত্মীয়তায় খুবই নিকষটবতাঁ হয় । সাহা- 
বায়ে কিরাম আল্লাহ্‌ তাআলা ও তাঁর রসূলের নির্দেশাবলী পালনের ব্যাপারে নিজেদের 
খাহেশ ও আত্মীয়-স্বজনের পরোয়া করতেন না। তাঁরা এই নিষেধাজাও বাস্তবায়িত করলেন। 
ফলে দেখা গেল যে, ঘরে ঘরে পিতা পুভ্রের সাথে এবং পুন্র পিতার সাথে সম্পর্কছেদ করেছে । 
বল। বাহুল্য, মানবপ্ররূতি ও স্বভাবের জন্য এ কাজ সহজ ছিল না। তাই আলোচ্য আযলাত- 
সমূহে আল্লাহ্‌ তা'আলা এই সংকটকে অতিসত্বর দূর করার আশ্বাসবাণী শুনিয়েছেন। 


কোন কোন হাদীসে আছে, আল্লাহ্‌র কোন বান্দা যখন আল্লাহ্‌র সন্তষ্টি লাভের জন্য 


নিজের কোন প্রিয় বস্তুকে বিসর্জন দেয়, তখন প্রায়ই আল্লাহ্‌ তাআলা সেই বস্তকেই হালাল | 


করে তার কাছে পেঁীছিয়ে দেন এবং অনেক সময় এর চাইতেও উত্তম বস্ত প্রাদান করেন। 


আলোচ্য আয়াতসমূহে আল্লাহ্‌ তা'আলা ইঙ্গিত করেছেন যে, আজ যারা কাফির, ফলে 
তারা তোমাদের শু ও তোমরা তাদের শব্রু, সত্বরই হয়তো আল্লাহ্‌ তাআলা এই শন্ুতাকে 
বন্ধুত্বে পর্যবসিত করে দেবেন অর্থাৎ তাদেরকে ঈমানের তওফীক দিয়ে তোমাদের পার- 
স্পরিক সুসম্পর্ককে নতুন ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে দেবেন। এই ভবিষ্যদ্বাণী FÎ 
বিজয়ের সময় বাস্তব রূপ লাভ করে। ফলে নিহতদের বাদ দিয়ে অবশিম্ট সকল কাফির 
নারির ---€ মাযহারী ) কোরআন পাকের এক আঁয়াতে এর বর্ণনা প্রসঙ্গে বলা 


LA # ASS م یر‎ 


হয়েছে ঃ 1141 ৩৪১ ৩১৬ ৯ অর্থাৎ তারা দলে দলে আল্লাহ্‌র 
দীন ইসলাম ধর্মে প্রবেশ করবে; বাস্তবেও তাই হয়েছে। 


বুখারী ও মসনদে আহমদের রেওয়ায়েতে আছে, হযরত আসমা (রা)-র জননী 
হযরত আবু বকর সিদ্দীক (রা)-এর স্ত্রী কবীলা হুদায়বিয়া সন্ধির পর কাফির অবস্থায় 
মক্কা থেকে মদীনায় পৌছেন। তিনি কন্যা আসমার জন্য কিছু উপঢৌকনও সাথে নিয়ে 
'ষান। কিন্তু হযরত আসমা (রা) সেই উপঢৌকন গ্রহণ করতে অস্বীকার করেন এবং রসূলুল্লাহ 
(সা)-র কাছে জিজাসা করলেন ۰ আমার জননী আমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন, 


৪০৬ _ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 
কিন্ত তিনি কাফির। আমি তাঁর সাথে কিরূপ ব্যবহার করব? রস্লুল্লাহ্‌ (সা) বললেনঃ 


জননীর সাথে সদ্ব্যবহার কর। এর পরিপ্রেক্ষিতে এই আয়াত অবতীর্ণ হয় ঃ 


তা |‏ مریم سر و و AY গা‏ و7 دم A‏ 


۔لایٹھائم الہ ع ال هن لم قا تلو م فی الد ھن 


কোন কোন রেওয়ায়েতে আছে, হযরত আসমা (রা)-র জননী কবীলাকে হযরত 
আবু বকর (রো) ইসলাম পূর্বকালেই তালাক দিয়েছিলেন। হযরত আয়েশা সিদ্দীকা (রো) 
হযরত আবু বক্কর রো)-এর অপর স্ত্রী উম্মে রোমানের গর্ভজাত ছিলেন। উম্মে রোমান 
মুসলমান হয়ে যান।---(ইবনে কাসীর, মাযহারী ) 


যেসব কাফির মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তাদেরকে দেশ থেকে বহি- 
ক্কারেও অংশগ্রহণ করেনি, আলোচ্য আয়াতে তাদের সাথে সদ্ব্যবহার করার ও ইনসাফ 
করার নির্দেশ দেওয়া হয়েছে। ন্যায় ও সুবিচার তো প্রত্যেক কাফিরের সাথেও জরুরী । 
এতে যিশ্মী কাফির, চুক্তিতে আবদ্ধ কাফির এবং শত্রু কাফির সবই সমান বরং ইসলামে 
জন্ত-জানোয়ারের সাথেও সুবিচার করা ওয়াজিব অর্থাৎ তাদের পৃষ্ঠে সাধ্যের বাইরে বোঝা 
চাপানো যাবে না এবং ঘাস-পানি ও বিশ্রামের প্রতি খেয়াল রাখতে TT | 


মাস'আলা £ এই আয্মাত দ্বারা প্রমাণিত হয় যে, নফল দান-খয়রাত যিম্মী ও চুক্তি- 
বদ্ধ কাফিরকেও দেওয়া যায়। কেবল শন্রুদেশের কাফিরকে দেওয়া নিষিদ্ধ ৷ 


nd سم لدم‎ A টিটি পালা পন 


দেই |‏ ا نما یلها کم اه ی ال ی قا نلو کم فی الد ھن 


সব কাফিরের বর্ণনা আছে, যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধরত থাকে এবং মুসলমান- 
দেরকে স্বদেশ থেকে বহিক্ষারে অংশগ্রহণ করে। তাদের সম্পর্কে বলা হয়েছে যে, আল্লাহ্‌ 
তা“আলা তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন। এতে অনুগ্রহমূলক কাজ-কারবার করতে 
নিষেধ করা হয়নি, বরং শুধু আন্তরিক বন্ধুত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে নিষেধ করা হয়েছে। 
'এরূপ কেবল যুদ্ধরত শন্তুদের সাথেই নয় বরং যিম্মী ও চুক্তিবদ্ধ কাফিরদের সাথেও 
وچ‎ এথেকে তফসীরে-মাযহারীতে মাস“আলা বের করা হয়েছে যে, যুদ্ধরত কাফি- 
রদের সাথে ন্যায় ও স্বিচার করা তো 5: নিষিদ্ধ নয়। এ থেকে বোঝা গেল যে, 
অনুগ্রহপূর্ণ ব্যবহার যুদ্ধরত শব্ুদের সাথেও জায়েষ। তবে অন্যান্য প্রমাণের ভিত্তিতে এর 
জন্য শর্ত এই যে, তাদের সাথে অনুগ্রহপূর্ণ ব্যবহারের কারণে মুসলমানদের কোনরাপ ক্ষতি 
হওয়ার আশংকা যেন না থাকে । আশংকা থাকলে জায়েয নয়। তবে ন্যায় ও সুবিচার প্রত্যে- 
কের সাথে সর্বাবস্থায় জরুরী ও ওয়াজিব। ) | 


7777 127 
১৪৯৬৪ ৯৪ ১০ 1712 اس لے‎ 


یہد ا ہے مهو ری ہے 
০৯৮৩ ১৬ Sell ld‏ ۱ ءي 4 ه 22১১০‏ 1۱ 
Gb mela‏ سیت سرجعو هن ال 


সুরা মুমৃতাহিনা ۰ ৪০৭ 


0۰00-7 0 
১৩ রি ১৬১, سک تک‎ 
77 ےد کات‎ 29 ভে, رڪ مق‎ 
৩45৩ ৪5353620595 
Bo GbE PSE Bs SAD CIES et 





کت کی ا کک জা‏ 


ال جارك ৫ & ৩১৪০‏ ہج سیا يرڪن پان 
شا ول رقن ولا یرن ولا يقتلن او دهن ود یاس 
و وگ کے .10644 9 


رد سے 
০৫৫ 2‏ کرو 8 ঠা‏ مر ىك فی ەو رو مَعَرٰوف 
১2) ১০৮৪১) ৩৩ yy 1৮7 ও) ۰‏ لا بعد 


۷ |] ۷ 


রি او‎ ৪2 SV Sys 3৫:53 
وب اه عم قل اسو دا من انر کمایس‎ রা ام‎ 


৬৭৯৮ ও ۱ سس‎ 





(১০) হে ম্'মিনগণ ! যখন তোমাদের কাছে ঈমানদার নারীরা হিজরত করে আগমন 
করে, তখন তাদেরকে পরীক্ষা করো। আল্লাহ্‌ তাদের ঈমান সম্পর্কে সম্যক অবগত আছেন। 
যদি তোমরা জান যে, তারা ঈমানদার, তবে আর তাদেরকে কাফিরদের কাছে ফেরত পাঠিও 
না। এরা কাফিরদের জন্য হালাল নয় এবং কাফিররা এদের জন্য হালাল নয়। কাফিররা 
ঘা ব্যয় করেছে, তা তাদের দিয়ে দাও। তোমরা, এই নারীদেরকে প্রাপ্য মোহরানা দিয়ে 
বিবাহ করলে তোমাদের কোন অপরাধ হবে না। তোমরা কাফির নারীদের সাথে দাম্পত্য 
সম্পর্ক বজায় রেখো না। তোমরা যা ব্যয় করেছ, তা চেয়ে নাও এবং তারাও চেয়ে নিবে যা 
তারা ব্য় করেছে । এটা আল্লাহ্‌র বিধান; তিনি তোমাদের মধ্যে ফয়সালা করেন । 
আল্লাহ্‌ সব্ঞ, প্রজ্ঞাময়। (১১) তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেউ হাতছাড়া হয়ে কাফির- 
দের কাছে থেকে হায়, অতঃপর তোমরা সুযোগ পাও, তখন যাদের স্ত্রী হাতছাড়া হয়ে গেছে, 
তাদেরকে তাদের ব্যয়র্লুত অর্থের সমপরিমাণ অর্থ প্রদান কর এবং আল্লাহকে ভয় কর? যার 


৪০৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


প্রতি তোম্মরা বিশ্বাস রাখ । (১২) হে নবী, ঈম্মানদার নারীরা ঘখন আপনার কাছে এন্সে 
আনুগত্যের শপথ করে যে, তারা আল্লাহ্‌র সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, 
ব্যভিচার করবে না, তাদের সন্তানদেরকে হত্যা করবে না, জারজ সন্তানকে স্বামীর ওরস 
থেকে আপন গর্ভজাত সন্তান বলে মিথ্যা দাবী করবে না এবং ভাল কাজে আপনার অবাধ্যতা 
করবে না, তখন তাদের আনুগত্য গ্রহণ করুন এবং তাদের জন্য আল্লাহ্র কাছে ক্ষমা প্রার্থনা 
করুন। নিশ্চয় আল্লাহ্‌ ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। (১৩) হে মুমিনগণ ! আল্লাহ্‌ যে জাতির 
প্রতি রুষ্ট, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না। তারা পরকাল সম্পর্কে নিরাশ হয়ে গেছে 
যেমন কবরস্থ কাফিররা নিরাশ হয়ে ۱ 





শানে-নুঘূলের ঘটনা £ আলোচ্য আয়াতগুলোও একটি বিশেষ ঘটনা অর্থাৎ হুদায়- 
বিয়ার সন্ধির সাথে সম্পর্কযুক্ত । সূরা ফাত্হ-এর শুরুতে এই সন্ধি সম্পকে আলোচনা 
করা হয়েছে। এই সন্ধির যেসব শর্ত ছিল, তন্মধ্যে একটি ছিল এই যে, মুসলমানদের মধ্য 
থেকে যদি কোন ব্যক্তি কাফিরদের কাছে চলে যায়, তবে তাকে ফেরত দেওয়া হবে না। পরন্ত 
কাফিরদের মধ্য থেকে যদি কোন ব্যক্তি মুসলমানদের কাছে চলে যায়, তবে তাকে ফেরত 
দিতে হবে। সেমতে কিছু মুসলমান পুরুষ কাফিরদের মধ্য থেকে আগমন করে এবং 
তাদেরকে ফেরত পাঠানো হয়। এরপর কয়েকজন নারী মুসলমান হয়ে আগমন করে। 
তাদের কাফির আতীয়রা তাদেরকে প্রত্যর্পণের আবেদন জানায়। এর পরিপ্রেক্ষিতে আলোচ্য 
আয়াতগুলো হুদায়বিয়ায় অবতীর্ণ হয়। এতে নারীদেরকে ফেরত পাঠাতে নিষেধ করা 
' হয়েছে। সুতরাং এই নিষেধাক্তার ফলে সন্ধিপন্রের ব্যাপকতা সংকুচিত ও রহিত হয়ে গেছে। 
এ ধরনের নারীদের ব্যাপারে কিছু বিশেষ বিধানও নির্ধারণ করা হয়েছে এবং এর সাথে 
এমন নারীদের ব্যাপারেও কিছু বিধান বণিত হয়েছে, যারা প্রথমে মুসলমানদের সাথে 
বিবাহিতা ছিল; কিন্তু ইসলাম গ্রহণ করেনি এবং মন্কাতেই থেকে যায় । মুসলমান হওয়াই 
এই নারীদের বেলায় আসল ভিত্তি বিধায় তাদের ঈমান পরীক্ষা করার পদ্ধতিও বর্ণনা করা 
হয়েছে। 


সার-সংক্ষেপ‏ 7ت 

মুমিনগণ ! যখন তোমাদের কাছে ঈমানদার নারীরা (দারুল-হরব থেকে ) হিজরত 
করে আগমন করে, [ দারুল-ইসলাম মদীনায় আসুক কিংবা দারুল-ইসলামের পর্যায়ভূক্ত 
হুদায়বিয়ার সেনা ছাউনিতে 00 ؤ9 تب‎ তাদেরকে পরীক্ষা করে নাও 


পাটি পা তা 


(যে, সত্যিই মুসলমান কিনা। পরবর্তী আতা ৪ আয়াতে এই পরাক্ষার পদ্ধতি 


বর্ণনা করা হয়েছে । এ ব্যাপারে বাহ্যিক পরীক্ষাকেই যথেস্ট মনে কর। কেননা ) তাদের 
(সত্যিকার ) ঈমান সম্পর্কে আল্লাহ্‌ সম্যক অবগত আছেন। €তোমরা প্রকৃত অবস্থা জান- 
তেই পার না)। যদি তোমরা (এই পরীক্ষার আলোকে) জান যে, তারা ঈমানদার, তবে 
আর তাদেরকে কাফিরদের কাছে ফেরত পাঠিও না। (কেননা) তারা কাফিরদের জন্য 
হালাল নয় এবং কাফিররা তাদের জন্য হালাল নয়। (কারণ, মুসলমান নারীর বিবাহ কাফির 


সূর! মুম্তাহিনা ৪০৯ 


পুরুষের সাথে কোন অবস্থাতেই বজায় থাকে না। এমতাবস্থায় ) কাফ্িররা (মোহরানা 
বাবদ তাদের পেছনে) যা ব্যয় করেছে, তা তাদেরকে দিয়ে দাও । ' তোমরা এই নারীদেরকে 
প্রাপ্য মোহরানা দিয়ে বিবাহ করলে তোমাদের কোন অপরাধ হবে না। (মুসলমানগণ ) 
তোমরা কাফির নারীদের সাথে বৈবাহিক সম্পর্ক বজায় রেখো না। (অর্থাৎ তোমাদের 
যেসব স্ত্রী শন্র্দেশে কাফির অবস্থায় রয়ে গেছে, তোমাদের সাথে তাদের বিবাহ বিচ্ছেদ 
হয়ে গেছে। তাদের সম্পর্কের কোন চিহ্ন বাকী আছে বলে মনে করো না। এমতাবস্থায় ) 
তোমরা (সেই নারীদের মোহরানা বাবদ ) যা ব্যয় করেছ, তা (কাফিরদের কাছ থেকে) 
চেয়ে নাও এবং (এমনিভাবে ) কাফিররাও চেয়ে নেবে যা (মোহরানা বাবদ) তারা ব্যয় 
করেছে। এটা (অর্থাৎ যা বলা হল) আল্লাহ্‌র বিধান। (এর অনুকরণ কর)। তিনি 
তোমাদের মধ্যে এমনি উপযুক্ত ) ফয়সালা করেন। আল্লাহ সবজ, প্রজ্তাময়। (তিনিজ্ঞান 
ও প্রজ্ঞা অনুযায়ী উপযুক্ত বিধান নির্ধারণ করেন)। যদি তোমাদের স্ত্রীদের মধ্যে কেউ কাফি- 
রদের মধ্যে থেকে যাওয়ার কারণে (সম্পূর্ণই ) তোমাদের হাতছাড়া হয়ে যায় (অর্থাৎ তাকেও 
পাওয়া নাযায়। এরপর কাফিরদেরকে) তোমাদের (পক্ষ থেকে মোহরানা দেওয়ার) সুযোগ 
হয় অর্থাৎ (কোন কাফিরের মোহরানা তোমাদের উপর পরিশোধযোগ্য হয়) তবে তোমরা 
সেই মোহরানা কাফিরকে দিও না, বরং) যেসব মুসলমানের স্রীগণ হাতছাড়া হয়ে গেছে, 
তাদেরকে তাদের (স্ত্রীদের উপর) ব্যয়কৃত অর্থের সমপরিমাণ (সেই পরিশোধযোগ্য মোহ- 
রানা থেকে) দিয়ে দাও এবং আল্লাহ্‌কে ভয় কর, যার প্রতি তোমরা বিশ্বাস রাখ । (জরুরী 
বিধি-বিধানে ভ্রটি করো না। অতঃপর বিশেষ সপ্বোধনে ঈমান পরীক্ষার পদ্ধতি বর্ণনা করা 
হচ্ছে 8) হে পয়গম্বর সো) ! মুসলমান নারীরা যখন আপনার কাছে এসে আনুগত্যের শপথ 
করে যে, তারা আল্লাহ্র সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, 
তাদের সন্তানদেরকে হত্যা করবে না, জারজ সন্তানকে স্বামীর গুরস থেকে আপন গর্ভজাত 
সন্তান বলে মিথ্যা দাবী করবে না মের্খতা যুগে) কোন কোন নারী অপরের সন্তান এনে নিজ 
স্বামীর সন্তান বলে চালিয়ে দিত অথবা জারজ সন্তানকে স্বামীর ও'রসজাত সন্তান বলে দিত। 
এতে ব্যভিচারের গোনাহ তো আছেই; পরন্ত অপরের সন্তানকে স্বামীর সন্তান দাবী করার 
পাপও আছে। হাদীসে এ সম্পর্কে কঠোর শাস্তিবাণী বণিত আছে।---(আব্‌ দাউদ, নাসায়ী )। 
এবং ভাল কাজে আপনার অবাধ্যতা করবে না, তখন তাদের আনুগত্য গ্রহণ করুন এবং 
তাদের জন্য আল্লাহ্‌ তা“আলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় আল্লাহ্‌ ক্ষমাশীল, করুণাময়। 
(উদ্দেশ্য এই যে, তারা যখন এসব বিধানকে সত্য এবং অবশ্য পালনীয় মনে করার বিষয় 
প্রকাশ করে, তখন তাদেরকে মুসলমান মনে করুন । স্বয়ং ইসলাম গ্রহণ করার কারণে অতীত 
সব গোনাহ মাফ হয়ে যায়, তবুও এখানে ক্ষমা প্রার্থনার আদেশ মাগফিরাতের লক্ষণ হাসিল 
করার জন্য অথবা এটা ঈমান কবুলের দোয়া, হদ্দ্বারা মাগফিরাত হাসিল হয় )। মুমিনগণ, 
আল্লাহ্‌ যাঁদের প্রতি রুষ্ট, তোমরা তাদের সাথে (ও) বন্ধুত্ব করো না। (এখানে ইহুদী জাতিকে 


۰ رس مر‎ es ی ی سس ال‎ তা 
বোঝানো হয়েছে, যেমন সূরা মায়িদায় বলা হয়েছে 8 88০ ৮৮৮৪৪ 401 ১ ৬) 


اس 


(সিল 


৪১০  তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


তারা পরকালের (কল্যাণ ও সওয়াবের ) ব্যাপারে নিরাশ হয়ে গেছে ঃ যেমন কবরস্থ কাফিররা 
পেরকালের সওয়াব ও কল্যাণ থেকে ) নিরাশ হয়ে গেছে । [যে কাফির মারা যায়, সে পরকাল 
প্রত্যক্ষ করে সেখানকার প্ররুত অবস্থা নিশ্চিতরূপে জেনে নেয় । সে বুঝতে পারে যে, তাকে 
কিছুতেই ক্ষমা করা হবে না। ইহুদীরা রসূলুল্লাহ সো)-র নবুয়ত ও নবুয়ত-বিরোধীদের 
কাফির হওয়ার বিষয়টি খুব জানত ; কিন্তু লজ্জা ও বিদ্বেষের কারণে তার অনুসরণ করত 
না। কাজেই তারাও মনেপ্রাণে বিশ্বাস করত যে, তারা পরকালে মুক্তি পাবে না। অতএব 
তাদের সাথে বন্ধুত্ব রাখা মোটেই জরুরী নয়। মদীনায় ইহুদীদের সংখ্যা বেশী ছিল এবং 
তারা দুম্টও ছিল খুব বেশী । তাই এখানে বিশেষভাবে তাদের কথা উল্লেখ করা হয়েছে ] | 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


হুদায়বিয়ার সন্িচুক্তির কতিপয় শর্ত বিশ্লেষণ £ সরা ফাত্হ-তে হুদায়বিয়ার ঘটনা 
বিস্তারিত বণিত হয়েছে। এতে অবশেষে মক্কার কাফির ও রসূলুল্লাহ (সা)-র মধ্যে একটি 
দশ বছর মেয়াদী শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির কতিপয় শর্ত এমন ছিল যে, এতে 
কাফিরদের কাছে মুসলমানদের মাথা নত করা ও বাহ্যিক পরাজয় মেনে নেওয়ার ভাব পরি- 
স্ফুট ছিল। এ কারণেই সাহাবায়ে কিরামের মধ্যে এ ব্যাপারে একটা চাপা অসন্তোষ ও 
ক্ষোভের ভাব দেখা দিয়েছিল। কিন্তু রসূলুল্লাহ (সো) আল্লাহ্‌র ইঙ্গিতে অনুভব করছিলেন 
যে, এই ক্ষণস্থায়ী পরাজয় অবশেষে চিরস্থায়ী প্রকাশ্য বিজয়েরই পর্বাভাস হবে । তাই 
তিনি শর্তগুলো মেনে নেন এবং সাহাবায়ে কিরামও অতঃপর আর উচ্চবাচ্য করেন নি। 


এই শান্তিচুক্তির অন্যতম শর্ত ছিল এইযে, মক্কা থেকে কোন ব্যক্তি মদীনায় চলে 

গেলে রসূলুল্লাহ্‌ সো) তাকে ফেরত পাঠিয়ে দেবেন যদিও সে মুসলমান হয়। কিন্ত মদীনা 

থেকে কেউ মক্কায় চলে গেলে কোরাইশরা তাফে ফেরত পাঠাবে না। এই শর্তের ভাষা 

ছিল ব্যাপক, যাতে পুরুষ ও নারী উভয়ই বাহ্যত অন্তর্ভূক্ত ছিল। অর্থাৎ কোন মুসলমান 
۱ পুরুষ অথবা নারী মক্কা থেকে চলে গেলে রসূলুল্লাহ (সা) তাকে ফেরত পাঠাবেন। 


এই চুক্তি সম্পাদন শেষে রসূলুল্লাহ সো) যখন হুদায়বিয়াতেই অবস্থানরত ছিলেন, 
তখন মুসলমানদের জন্য অগ্নিপরীক্ষাতুল্য একাধিক ঘটনা সংঘটিত হয়ে যায়। তন্মধ্যে 
একটি 187 হযরত আবু জন্দল রো)-এর | কোরাইশরা তাঁকে কারারুদ্ধ করে রেখে- 
ছিল। তিনি কোন রকমে সেখান থেকে পালিয়ে রসূলুল্লাহ সো)-র কাছে উপস্থিত হলেন। 
তাকে দেখে সাহাবায়ে কিরামের মধ্যে ভীষণ উদ্বেগ দেখা দিল যে, চুক্তির শর্তানুযায়ী 
তাকে ফেরত পাঠানো উচিত, কিন্তু আমরা আমাদের একজন নির্যাতিত ভাইকে জালিমদের 
হাতে পুনরায় তুলে দেব__এটা কিরিপে সম্ভব ? 


কিন্তু রসুলুল্লাহ (সে) চুক্তিতে স্বাক্ষর করেছিলেন । তিনি শরীয়তের নীতিমালার 
হিফাযত ও তত্প্রতি দৃঢ়তা এক ব্যক্তির কারণে বিসর্জন দিতে পারতেন না। এর সাথে 
সাথে তার দৃরদশী OTB সত্বরই এই নির্যাতিতদের বিজয়ীসুলভ মুক্তিও যেন প্রত্যক্ষ 
করে যাচ্ছিল। স্বভাবগত কারণেই তিনিও আবু জন্দল রো)-কে ফেরত প্রত্যর্পণে দুঃখিত 
হয়ে থাকবেন, কিন্ত চুক্তি পালনের খাতিরে তাকে বুঝিয়ে-সশুনিয়ে বিদায় করে দিলেন। 


73۲ মুম্তাহিনা ৪১১ 


এর সাথে সাথেই দ্বিতীয় একটি ঘটনা সংঘটিত হল। মুসলমান সাঈদা বিনতে 
হারেস (রা) কাফির সায়ফী ইবনে আনসারের পত্বী ছিলেন। কোন কোন রেওয়ায়েতে 
সায়ফীর নাম মুসাফির মখযুমী বলা হয়েছে। তখন পর্যন্ত মুসলমান ও কাফিরের মধ্যে 
বৈবাহিক সম্পর্ক স্থাপন হারাম ছিল না। এই মুসলমান মহিলা মন্কা থেকে পালিয়ে হদায়- 
বিয়ায় রস্লুল্লাহ (সো)-র কাছে উপস্থিত হলেন। সাথে সাথে স্বামীও হাযির। সে 
রস্লুল্লাহ্‌ সা)-র কাছে দাবী জানাল যে, আমার স্ত্রীকে আমার কাছে প্রত্যর্পণ করা হোক । 
কেননা, আপনি এই শর্ত মেনে নিয়েছেন এবং চুক্তিপন্্ের কালি এখনও শুকায়নি। 


এই ঘটনার পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াতসমূহ অবতীর্ণ হয়েছে । এসব আয়াতে 
প্রকৃতপক্ষে মুসলমান ও কাফিরদের মধ্যে বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ ও হারাম করা হয়েছে। 
এর পরিণতিতে এ কথাও প্রমাণিত হয় যে, কোন মুসলমান নারী হিজরত করে রস্ূলুল্লাহ্‌ 
(সা)-র কাছে পৌছে গেলে তাকে কাফিরদের হাতে ফেরত দেওয়া হবে না--সে পূর্ব 
থেকেই মুসলমান হোক; যেমন উল্লিখিত সাঈদা অথবা হিজরতের সময় তার মুসলমানিত্ব 
প্রমাণিত হোক। তাকে ফেরত না দেওয়ার কারণ এই যে, সে তার কাফির স্বামীর জন্য 
হালাল নয়। তফসীরে কুরতুবীতে হযরত ইবনে আব্বাস (রা) থেকে এই ঘটনা বণিত 
রয়েছে। 


মোট কথা, উল্লিখিত আয়াতসমূহ অবতরণের ফলে এ কথা স্পষ্ট হয়ে উঠে যে, 
দুক্তিপন্ত্রের উপরোক্ত শর্তটি ব্যাপক অর্থে প্রযোজ্য নয় যে, পুরুষ অথবা নারী যে কোন 
মুসলমান আগমন করুক, তাকে ফেরত দিতে হবে। বরং এই শর্তটি ব্যাপক, কেবল পুরুষ- 
দের ক্ষেত্রে গ্রহণীয়---নারীদের ক্ষেত্রে নয়। নারীদের ব্যাপারে শুধু এতটুকু বলা যায় যে, 
যে নারী মুসলমান হয়ে হিজরত করে, তার কাফির স্বামী মোহরানার আকারে যা কিছু তার 
পেছনে ব্যয় করেছে, তা তাকে ফেরত দেওয়া হবে। এসব আয়াতের ভিত্তিতে 5 
(সা) চুক্তিপত্রে উল্লিখিত এই শর্তের সঠিক মর্ম ব্যাখ্যা করেন এবং তদনুযায়ী সাঈদা (রা)- 
কে কাফিরদের কাছে ফেরত প্রেরণে বিরত থাকেন। 


কোন কোন রেওয়ায়েতে আছে, উম্মে কুলসুম বিনতে ওতবা মক্কা থেকে 87٤ 
(সা)-র কাছে উপস্থিত হয়। তার পরিবারের লোকেরা শর্তের ভিত্তিতে তাকে ফেরত 
দানের দাবী জানায়। এর পরিপ্রেক্ষিতে আয়াতসমূহ নাযিল হয়। অন্য এক রেওয়ায়েতে 
আছে, উম্মে কুলসুম আমর ইবনে আস (রা)-এর রী ছিলেন। স্বামী তখনও মুসলমান 
ছিল না। উম্মে কুলসুম ও তাঁর দুই ভাই মক্কা থেকে পলায়ন করে 5 (সা)-র 
কাছে চলে যান। সাথে সাথেই তাদেরকে ফেরত পাঠানোর দাবী উঠে । রস্ল্ল্লাহ্‌ (সা) 
শর্ত অনুযায়ী আম্মারা ও ওলীদ ভ্রাত্দ্বয়কে ফেরত পাঠিয়ে দেন; কিন্তু উম্মে কুলসুমকে 
ফেরত দেন নি। তিনি বললেন £ এই শত পুরুষদের জন্য, নারীদের জন্য নয়। এর পরি- 
প্রেক্ষিতে রস্ূলুল্পাহ্‌ (সা)-র সত্যায়নে আলোচ্য আয়াতগুলো অবতীর্ণ ۱ 

এমনি ধরনের আরও কয়েকজন নারীর ঘটনা রেওয়ায়েতে বণিত আছে। বলা 


বাহুল্য, এগুলোর মধ্যে কোন বৈপরীত্য নেই। সবগুলো ঘটনাই সংঘটিত হওয়ার সম্ভাবনা 
রয়েছে। 


৪১২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


উল্লিখিত শর্ত থেকে নারীদের ব্যতিক্রম চুক্তি ভঙ্গের শামিল নয়; বরং উভয় পক্ষের 
সম্মতিক্রমে একটি শর্তের ব্যাখ্যা মান্তরঃ কুরতুবীর উল্লিখিত রেওয়ায়েত থেকে জানা গেল 
যে, চুক্তির উপরোক্ত ধারার ভাষা যদিও ব্যাপক ছিল, কিন্তু রস্লুল্লাহ্‌ সো)-র মতে তাতে 
নারীরা শামিল ছিল না। তাই তিনি হুদায়বিয়াতেই বিষয়টি ব্যাখ্যা করে দেন এবং এরই 
সত্যায়নে আয়াতসমূহ অবতীর্ণ হয় । 


কোন কোন রেওয়ায়েত থেকে জানা যায় যে, রসূলুল্লাহ (সা) শর্তটিকে ব্যাপক 
ভিত্তিতেই মেনে নিয়েছিলেন এবং তাতে নারীরাও শামিল ছিল। কিন্তু আলোচ্য আয়াত- 
সমূহ অবতরণের ফলে ব্যাপকতা রহিত হয়ে যায় এবং রসূলুল্লাহ (সো) তখনই কাফির- 
جح‎ অবহিত করে দেন যে, মহিলারা এই শর্তের অন্তর্ভুক্ত নয়। সেমতে তিনি কোন 
নারীকে ফেরত পাঠান নি। এ থেকে বোঝা গেল যে, এটা চুক্তির বরখেলাফ কাজ ছিল না 
এবং চুক্তি খতম করে দেওয়াও ছিল না; বরং একটি শর্তের ব্যাখ্যা ছিল মাত্র । রসূলুল্লাহ্‌ 
সো)-র উদ্দেশ্য পূর্ব থেকেই এরূপ ছিল কিংবা আয়াত নাযিল হওয়ার পর তিনি শর্ত- 
টিকে পুরুষদের ক্ষেত্রে সীমিত রাখার জন্য প্রতিপক্ষকে বলে দিয়েছিলেন। সর্বাবস্থায় এই 
ব্যাখ্যার পরও ছুক্তিপন্ত্রটি উভয় পক্ষ বহাল রাখে এবং দীর্ঘদিন পর্যন্ত তা বাস্তব রূপ লাভ 
করতে থাকে। এই শান্তিদুক্তির ফলশ্রতিতেই রাস্তাঘাট বিপদমুক্ত হয় এবং রস্লুল্লাহ্‌ 
(সা) বিশ্বের রাজন্যবর্গের নামে ۶5 লিখেন। এরই সুবাদে আবু সুফিয়ানের কাফিলা নিশ্চিন্তে 
সিরিয়া পর্যন্ত পৌছে। সেখানে সম্রাট হিরাক্রিয়াস তাকে রাজদরবারে ডেকে রসূলুল্লাহ সো)-র 
অবস্থাদি জিজাসা করেন। 


সারকথা এই যে, এই শর্তের ভাষা ছিল ব্যাপক। নারীরা এর অন্তর্ভূক্ত না থাকার 
বিষয়টি পূর্ব থেকেই রসূলুল্লাহ সো)-র দৃষ্টিতে ছিল কিংবা আয়াত নাযিল হওয়ার পর 
তিনি নারীদেরকে শর্ত থেকে খারিজ করে দেন। উভয় অবস্থাতেই কাফির ও মুসলমান- 
দের মধ্যে এই চুক্তি এরপরও পূর্ণাঙ্গরূপে বলবৎ ছিল এবং দীর্ঘদিন পর্যন্ত তা পালিত হয়। 
কাজেই এই ব্যাখ্যাকে চুক্তিভঙ্গকরণ অথবা চুক্তি খতমকরণরূপে গণ্য করা যায় না। 
অতঃপর ভাষাদুষ্টে আয়াতসমূহের অর্থ অনুধাবন করুন । 


۔ পার্জ‏ هر ما ارو شر عر ہر وو سح و তা পারি‏ سین 


یا ایھا اذ sl on‏ دا چاه کم الم مات مها ৩৯55 ও ০৮‏ الله 


ডে A 3 سے‎ 


এ আয়াতের উদ্দেশ্য এই ষে, নারীদের মুসলমান ও মুমিন হওয়াই‏ پا یما نھن 


নাল 


সন্ধির শর্ত থেকে তাদের ব্যতিক্রমভুক্ত হওয়ার কারণ। মক্কা থেকে মদীনায় আগমন- 
কারিণী নারীদের ক্ষেত্রে এরূপ সম্ভাবনাও ছিল যে, তাদের কেউ ইসলাম ও ঈমানের খাতিরে 
নয়, বরং স্বামীর সাথে ঝগড়া করে অথবা মদীনার কোন ব্যক্তির প্রেমে পড়ে অন্য কোন 
পাথিব স্বার্থের কারণে হিজরত করেছে। এরূপ নারী আল্লাহ্‌র কাছে এই শর্তের ব্তিক্রম- 
ভুক্ত নয়; বরং সন্ধির শর্ত অনুযায়ী তাকে ফেরত পাঠানো জরুরী । তাই মুসলমান- 
গণকে আদেশ করা হয়েছে যে, যেসব নারী হিজরত করে মদীনায় আসে, তাদের ঈমান 


সুরা মুম্তাহিনা ےت‎ ৪১৩ 


٠ 


۸ শি পানে পা و‎ a 


পরীক্ষা করে নাও। এর সাথেই বলা হয়েছে ঃ نهآ علم با یما نهن‎ ۲ এতে ইঙ্গিত 


করা হয়েছে যে, সত্যিকার ও আসল ঈমানের সম্পর্ক তো অন্তরের সাথে, যার খবর আল্লাহ্‌ 
ব্যতীত কেউ জানতে পারে না। তবে মৌখিক স্বীকারোক্তি ও লক্ষণাদি দৃষ্টে ঈমান সম্পর্কে 
অনুমান করা যায়। সুতরাং মুসলমানগণকে এ বিষয়েরই আদেশ দেওয়া হয়েছে। 


হযরত ইবনে আব্বাস (রা) পরীক্ষার পদ্ধতি সম্পর্কে বলেন £ মুহাজির নারীকে 
শপথ করানো হত যে,সে স্বামীর প্রতি বিদ্বেষ ও ঘৃণার কারণে আগমন করেনি, মদীনার 
কোন ব্যক্তির প্রেমে পড়ে আসেনি এবং অন্য কোন পাথিব স্বার্থের বশবতাঁ হয়ে হিজরত 
করেনি বরং একান্তভাবে আল্লাহ্‌ ও তাঁর রস্লের ভালবাসা ও সন্তস্টিলাভের জন্য আগ- 
মন করেছে। যে নারী এই শপথ করত, রসূলুল্লাহ (সা) তাকে মদীনায় বসবাসের অনুমতি 
দিতেন এবং সে তার স্বামীর কাছ থেকে যে মোহরানা ইত্যাদি আদায় করেছিল, তা তার 
স্বামীকে ফেরত দিয়ে দিতেন ।---(কুরতুবী) | 


তিরমিযীতে হযরত আয়েশা রো)-র রেওয়ায়েতক্রমে বলা হয়েছে ঃ নারীদের 
পরীক্ষার পদ্ধতি ছিল সেই আনুগত্যের শপথ, যা পরবতা আয়়াতসমূহে বিস্তারিত বণিত 


اس و رہ লন‏ 


হয়েছে অর্থাৎ ذا جاء ک لب منا ت یبا پعنی‎ |- মুহাজির নারীরা রসলু- 


5715 (সা)-র হাতে আয়াতে বণিত বিষয়সমহের শপথ করত । এটাও অসম্ভব নয় যে, 
প্রথমে তাদেরকে সেসব বাক্যও উচ্চারণ করানো হত, যেগুলো হযরত ইবনে আব্বাস রো) 
-এর রেওয়ায়েতে উল্লিখিত হয়েছে। এরপর আয়াতে বণিত শপথ দ্বারা তা পূর্ণ করা হত। 


جے ۾ AS 9 5 42৭৩৫‏ ص راص AD‏ ۱ رو :6 


৮ ০১৮ অর্থাৎ‏ ھی مومنات فلا ترجعو هن الی الکفا و 


পরীক্ষার পর যদি তারা মু'মিন প্রতিপন্ন হয়, তবে তাদেরকে কাফিরদের কাছে ফেরত পাঠানো 
বৈধ নয়। 


A পারনি লাকা» 7 5 3 ০০‏ اې 


অর্থাৎ এই নারীরা কাফির পুরুষদের‏ ل هن حل لهم ولاهم EY‏ لهن 


জন্য হালাল নয় এবং কাফির পুরুষরা তাদের জন্য হালাল নয় যে, তাদেরকে পুনর্বিবাহ 
করবে । ۱ | 


এই আয়াত ব্যক্ত করেছে যে, যে নারী কোন কাফিরের বিবাহাধীনে ছিল, এরপর 
সে মুসলমান হয়ে গেছে, তার বিবাহ কাফিরের সাথে আপনা-আপনি ভঙ্গ হয়ে গেছে, তারা 7 
একে অপরের জন্য হারাম। নারীদেরকে সন্ধির শর্ত থেকে ব্যতিক্রমভূক্ত রাখার কারণ 
এটাই। 


ASIA ডে AS al 


59১ 11০ نو هم‎ |e rE 


৪১৪ তফসীরে মাআরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


মোহরানা ইত্যাদি বাবদ যা ব্যয় রুরেছে, তা সবই তার স্বামীকে ফেরত দাও। কেননা, 
নারীকে ফেরত দেওয়াই কেবল সন্ধি-শর্তের ব্যতিক্র মত্ত ছিল, যা হারাম হওয়ার কারণে 
সম্ভবপর নয়, কিন্তু স্বামীর প্রদত্ত ধনসম্পদ শর্ত অনুযায়ী ফেরত দেওয়া উচিত। মুহাজির 
নারীকে সরাসরি এই ধনসম্পদ ফেরত দিতে বলা হয়নি বরং সাধারণ মুসলমানদেরকে 
বলা হয়েছে যে, তোমরা ফেরত দাও। কারণ, স্বামী প্রদত্ত ধনসম্পদ খতম হয়ে যাওয়ার 
আশংকাই প্রবল। ফলে নারীদের কাছ থেকে ফেরত দেওয়ানো সম্ভবপর নয় বিধায় বিষয়টি 
সাধারণ মুসলমানদের দায়িত্বে দেওয়া হয়েছে। যদি বায়তুলমাল থেকে দেওয়া সম্ভবপর হয়, 
তবে সেখান থেকে নতুবা মুসলমানদের কাছ থেকে চাদা তুলে দেওয়া হবে ।-_ (কুরতুবী) 


DG SILAS IG I ہ73‎ ASP AT ASAT rd er 


ও 1৮০ ৮৯৪2 প্র‏ جهن از | ا نیتموهی | جورهی 


আয়াত থেকে বোঝা গেছে যে, মুহাজির মুসলমান নারীর বিবাহ তার কাফির স্বামীর 
সাথে ভঙ্গ হয়ে গেছে। এই আয়াতে তারই পরিশিষ্ট বর্ণনা করা হয়েছে যে, এখন 

মুসলমান পুরুষের সাথে তার বিবাহ হতে পারে; যদিও প্রাক্তন কাফির স্বামী জীবিত 
থাকে এবং তালাক্ষও না ۱ 


কাফির পুরুষের স্ত্রী মুসলমান হয়ে গেলে তাদের পারস্পরিক্ষ বিবাহ বন্ধন যে ছিন্ন 

হয়ে যায়, এ কথা পূর্বের আয়াত থেকে জানা গেছে। কিন্তু অন্য একজন মুসলমানের 
সাথে তার বিবাহ কখন জায়েয হবে, এ সম্পর্কে ইমাম আযম আবু হানীফা (র) বলেন £ 
আসল বিধি এই যে, যে কাফির পুরুষের স্ত্রী মুসলমান হয়, ইসলামী বিচারক তাকে 
ডেকে বলবে ঃ যদি তুমিও মুসলমান হয়ে যাও, তবে তোমাদের বিবাহ বহাল থাকবে নতুবা 
_ ভঙ্গ হয়ে যাবে। এরপরও যদি সে ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে, তবে তাদের বিবাহ 
বিচ্ছেদ সম্পন্ন হয়ে যাবে। তখন মুসলমান নারী কোন মুসলমান পুরুষকে বিবাহ করতে 
পারে। বলা বাহুল্য, ইসলামী রান্ট্রেই ইসলামী বিচারক কাফির স্বামীকে আদালতে হাযির 
করতে পারে। কাফির দেশে কিংবা শন্রদেশে এরূপ ঘটনা ঘটলে সেখানে স্বামীকে ইস- 
লাম গ্রহণ করতে বলা সম্ভবপর নয়। ফলে বিবাহ বিচ্ছেদের ফয়সালা হতে পারবে না। 
তাই এমতাবস্থায় স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ তখন সম্পন্ন হবে, যখন মুসলমান নারী 
হিজরত করে দারুল ইসলামে চলে আসে অথবা মুসলমানদের সেনা ছাউনিতে চলে আসে। 
উপরোক্ত ঘটনাবলীতে দারুল ইসলামের আসা মদীনায় পৌঁছার মাধ্যমে হতে পারে এবং 
সেনা ছাউনীতে আসা হদায়বিয়ায় পৌঁছার মাধ্যমে হতে পারে। কারণ, তখন হদায়- 
বিয়ায় মুসলিম বাহিনী অবস্থানরত ছিল। ফিকাহ বিদগণের পরিভাষায় একে “ইখতিলাফে- 
দারাইন* বলা হয়েছে অর্থাৎ যখন কাফির পুরুষ ও তার মুসলমান স্ত্রীর মধ্যে দুই দেশের ' 
ব্যবধান হয়ে যায়---একজন কাফির দেশে ও অন্যজন মুসলিম দেশে থাকে, তখন তাদের 
বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়ে যায়। ফলে নারী অপরকে বিবাহ করার জন্য মুক্ত হয়ে যায়। 
---(হিদায়া ) 


ঢে ০9০১১০৩১০৩১ !رود‎ রা 


আলোচ্য আয়াতে وس | ذا | تیتمم ھن | جو رهن‎ শর্তরূপে উল্লিখিত 


স্রা মুম্তাহিনা ৪১৫. 


হয়েছে অর্থাৎ তোমরা এই নারীদেরকে মোহরানা দিয়ে দেওয়ার শর্তে বিবাহ করতে 
পার। : এটা প্রকৃতপক্ষে বিবাহের শর্ত নয়। কেননা, সবার মতেই বিবাহ মোহরানা আদায় 
করার উপর নির্ভরশীল নয়, তবে বিবাহের কারণে মোহরানা আদায় করা ওয়াজিব অবশ্যই। 
এখানে একে শর্তরূপে উল্লেখ করার কারণ সম্ভবত এই যে, এই মানত এক মোহরানা কাফির 
স্বামীকে ফেরত দেওয়ানো হয়েছে । কাজেই বিবাহকারী মুসলমান মনে করতে পারে ষে, 
নতুন মোহরানা দেওয়ার আর আবশ্যকতা নেই। এই ভ্রান্তি দুর করার জন্য বপা হয়েছে যে, 
বিগত মোহরানার সম্পর্ক বিগত বিবাহের সাথে ছিল। এটা নতুন বিবাহ ; ۹ এর জন্য 
নতুন মোহরানা 8 


س مر AS‏ 


এর আসল‏ ۱ 235077 و-عصمك ॥ ৪৮০৮ শব্দটি‏ الیسکوا ہو بعسم الوا فر 


অর্থ সংরক্ষণ ও دنت‎ । এখানে نس‎ বন্ধন ইত্যাদি সংরক্ষণ যোগ্য বিষয় বোঝানো হয়েছে। 
کو فر‎ শব্দটি ৪ 7১ ৮-এর বহুবচন । এখানে মুশরিক রমণী বোঝানো হয়েছে। 


কেননা, কিতাবী কাফির রমণীকে বিবাহ করা কোরআনে সিদ্ধ রাখা হয়েছে। আয়াতের 
উদ্দেশ্য এই যে, এ পর্যন্ত মুসলমান ও মুশরিকদের মধ্যে যে বৈবাহিক সম্পর্ক বৈধ ছিল, 
তা খতম করে দেওয়া হল। এখন কোন মূসলমানের বিবাহ মুশরিক নারীর সাথে বৈধ 
নয়। পর্বে ঘেবিবাহ হয়েছে, তাও খতম হয়ে গেছে। এখন কোন মুশরিক নারীকে বিবাহে 
আবদ্ধ রাখা হালাল নগ্ন । 


এই আয়াত নাযিল হওয়ার সময় যে সাহাবীর দিনার কোন মুশরিক নারী ছিল, 
তিনি তাকে ছেড়ে দেন। হযরত উমর ফারাক রো)-এর বিবাহে দুইজন মুশরিক নারী 
ছিল। হিজরতের সময় তারা মন্কায় থেকে গিয়েছিল। এই আয়াত নাযিল হওয়ার পর 
তিনি তাদেরকে তালাক দিয়ে দেন।---মাষহারী) এখানে তালাকের অর্থ সম্পকছেদ করা। 
পারিভাষিক তালাকের এখানে প্রয়োজনই নেই। কেননা, আয়াতবলেই তাদের বিবাহ ভঙ্গ 
হয়ে যাঁয়। 


মুসলমান‏ سج ات ما | فقت )024 ما | فقو 


নারীকে মক্কায় ফেরত পাঠানো হবে না এবং তার মোহরানা স্বামীকে ফেরত দেওয়া হবে, 
এমনিভাবে যদি কোন মুসলমান নারী ধর্মত্যাগী হয়ে মক্কায় চলে যায় অথবা পূর্ব থেকেই 
কাফির থাকার কারণে মুসলমান স্বামীর হাতছাড়া হয়ে যায় এবং মুসলমান স্বামীকে তার 
মোহরানা ফেরত দেওয়া কাফিরদের দায়িত্ব হয়, তখন পারস্পরিক সমঝোতা ও বোঝাপড়ার 
মাধ্যমে এসব লেনদেনের মীমাংসা করে নেওয়া কর্তব্য। উভয় পক্ষ যে মোহরানা ইত্যাদি 
দিয়েছে তা জিজ্ঞাসা করে জেনে নিয়ে তদনুযায়ী লেনদেন করে নেওয়া উচিত। 

এই আদেশ মুসলমানগণ সানন্দে পালন করেছে। কারণ, কোরআনের আদেশ 
পালন করা তাদের কাছে ফরয । কাজেই যেঘে নারী হিজরত করে এসেছিল, তাদের 
সবার মোহরানা ইত্যাদি কাফির স্বামীদের কাছে ফেরত পাঠানো হয়েছিল। কিন্তু মক্কার 


৪১৬ তফসীরে মাআরেফুল-কোরআন ॥ অচ্টম খণ্ড 


কাফিররা কোরআনে বিশ্বাস না থাকার কারণে এই আদেশ পালন করেনি । এর পরিপ্রে 
ক্ষিতে পবরতাঁ আয়াত অবতীর্ণ হয়৷ 


পানি পা عر ےرا یں سح‎ শা 


ماقبنم وا ن فا تکم شھی میں٠‏ ژوا جنم | ی لا وقع قم ال 
শব্দটি ৬ ৬৬০ থেকে উদ্ভৃত। এর অর্থ প্রতিশোধ নেওয়াও হয়ে থাকে। এখানে এই‏ 


অর্থও হতে পারে ।---(কুরত্বী) আয়াতের উদ্দেশ্য এই হবে যে, মুসলমানদের কিছু সংখ্যক্ষ 
ہہ‎ যদি কাফিরদের হাতে থেকে যায়, তবে তাদের মুসলমান স্বামীদেরকে মোহরানা 
ইত্যাদি ফেরত দেওয়া কাফিরদের জন্য জরুরী ছিল, যেমন, মুসলমানদের পক্ষ থেকো 
মুহাজির নারীদের কাফির স্বামীদেরকে মোহরানা ফেরত দেওয়া হয়েছে ৷ কিন্তু কাফিররা 
এরূপ করল না এবং মুসলমান স্বামীদেরকে মোহরানা ফেরত দিল না। এখন তোমরা 
হদি এর প্রতিশোধ নাও এবং কাফিরদের প্রাপ্য মোহরানা তোমাদের প্রাপ্য পরিমাণে আটক 


مر ! و 6 : পালা লা‏ ی اج 
۰ 


فا تاذ ھی ذ هيت از و جهم مال ما | تفقوا কর, তবে এর বিধান এই যে,‏ 


অর্থাৎ তোমরা মুহাজির নারীদের দেয় আটককৃত মোহরানা থেকে সেই মুসলমান 
_ ম্বামীদেরকে তাদের ব্যয়ক্লুত অর্থের পরিমাণে দিয়ে দাও, যাদের স্ত্রী কাফিরদের হাতে 
রয়ে গেছে । 


এর অপর অর্থ যুদ্ধে সম্পদ হাসিল করাও হয়ে থাকে । তখন আয়াতের‏ تبنم 


অর্থ হবে এই যে, যেসব মুসলমানের স্ত্রী কাফিরদের হাতে চলে গেছে এবং শর্ত অনুযায়ী 
কাফিররা মুসলমান স্বামীদেরকে মোহরানা দেয়নি, এরপর মুসলমানেরা যুদ্ধলব্ধ সম্পদ 
লাভ করেছে, এই যুদ্ধলব্ধ সম্পদ থেকেই মুসলমান স্বামীদের প্রাপ্য দিতে হবে।---( কুরতুবী ) 


কিছু মুসলমান নারী ধর্মত্যাগ করে মন্ধায় চলে গিয়েছিল কি? এই আয়াতে যে 
ব্যাপারে বিধান বর্ণনা করা হয়েছে, তার ঘটনা কারও কারও মতে মাত্র একটিই সংঘটিত 
হয়েছিল। তা এইযে, হযরত আয়া ইবনে গানাম কোরায়শীর স্ত্রী উম্মুল হাকাম বিনতে 
আবূ সুফিয়ান ইসলাম ত্যাগ করে মক্কায় চলে গিয়েছিল। অবশ্য পরবর্তী সময়ে সে 
ফিরে এসেছিল । 


হযরত ইবনে আব্বাস (রা) এছাড়া আরও পাঁচজন নারীর কথা উল্লেখ করেছেন, 
যারা হিজরতের সময়েই মক্কায় কাফিরদের সাথে থেকে গিয়েছিল এবং পূর্ব থেকেই 
কাফির ছিল। কোরআনের এই আয়াত নাযিল হওয়ার ফলে যখন মুসলমান পুরুষ ও 
কাফির নারীর বিবাহ ভঙ্গ হয়ে যায়, তখনও তারা ইসলাম গ্রহণ করতে সম্মত হয়নি । 
ফলে তারাও সেই নারীদের মধ্যে গণ্য হয়, যাদের মোহরানা কাফিরদের কাছে মুসলমান 
স্বামীদের প্রাপ্য ছিল। কাফিররা যখন এই প্রাপ্য পরিশোধ করল না, তখন 21 (সা) 
যুদ্ধলব্ধ সম্পদ থেকে পরিশোধ করে দিলেন। 


_ সুরা মুম্তাহিনা ৪১৭ 


এ থেকে জানা গেল যে, ধর্ম ত্যাগ করে মদীনা থেকে মক্কায় চলে যাওয়ার ঘটনা 
î একটিই ছিল। অবশিষ্ট পাঁচজন নারী পূর্ব থেকেই কাফির ছিল এবং কাফির থাকার 
কারণে আয়াতের ভিত্তিতে মুসলমানদের সাথে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল । যে 
নারী ধর্ম ত্যাগ করে মক্কায় চলে গিয়েছিল, সেও পরবতীঁকালে মুসলমান হয়ে গিয়েছিল । 
--(কুরত্বী) বগভী রে) বর্ণনা করেন যে, অবশিষ্ট পাঁচজনও পরে ইসলাম গ্রহণ করে 
নিয়েছিল ।---(মাযহারী ) 


صرح بج مر 


پا بها ا لٹھی_ اذا جاء ک নারীদের আনুগত্যের শপথ ঃ ০৩০‏ 


PB)‏ ص 


৮০০ ৮২ -এ আয়াতে মুসলমান নারীদের কাছ থেকে একটি বিস্তারিত আনুগত্যের 


শপথ নেওয়ার বিষয় উল্লেখ করা হয়েছে । এতে ঈমান ও আকায়িদসহ শরীয়তের বিধি- 
বিধান পালন করারও অজীকার রয়েছে। পূর্ববর্তী আয়াত দৃষ্টে যদিও এই শপথ মুহাজির 
নারীদের ঈমান পরীক্ষার পরিশিষ্ট হিসাবে বণিত হয়েছে, কিন্তু ভাষার ব্যাপকতার কারণে 
এটা শুধু তাদের বেলায়ই প্রযোজ্য নয়। বরং সব মুসলমান নারীর জন্য ব্যাপকভাবে 
প্রযোজ্য। বাস্তব ক্ষেত্রেও তাই ঘটেছে। এ ব্যাপারে রসূলুল্লাহ (সা)-র কাছে শুধু মুহাজির 
নারীরাই নয়, -অন্যান্য নারীরাও শপথ করেছে। সহীহ্‌ বুখারীর রেওয়ায়েত হযরত 
ওমায়মা বর্ণনা করেন £$ আমি আরও কয়েকজন মহিলাসহ রসূনুল্লাহ্‌ (সা)-র কাছে 
শপথ করেছি। তিনি আমাদের কাছ থেকে শরীয়তের বিধি-বিধান পালনের অঙ্গীকার নে 


এবং সাথে সাথে এই বাক্যও উচ্চারণ করান خھما استطعتن ر اطقتن.‎ অর্থাৎ 


আমরা এসব বিষয় পালনের অঙ্গীকার করি যে পর্যন্ত আমাদের সাধ্যে কুলায়। ওমায়মা 
এরপর বলেন £ এ থেকে জানা গেল যে, আমাদের প্রতি রসূলুল্লাহ (সা)-র স্মেহ মমতা 
আমাদের নিজেদের চাইতেও বেশী ছিল। আম'ররা.তো নিঃশর্ত অঙ্গীকারই করতে চেয়ে- 
ছিলাম,কিন্ত তিনি আমাদেরকে শর্ত্যক্ত অঙ্গীকার শিক্ষা দিলেন। ফলে অপারগ অবস্থায় 
বিরুদ্ধাচরণ হয়ে গেলে তা অঙ্গীকার ভঙ্গের শামিল হবে না।---(মাযহারী ) 


সহীহ বৃখারীতে হযরত আয়েশা (রা) এই শপথ সম্পর্কে বলেন ۰ 
এই শপথ কেবল কথাবার্তার মাধ্যমে হয়েছে ---হাতের উপর হাত রেখে শপথ হয়নি, যা 
পুরুষদের ক্ষেত্রে হত। বন্তত রসূলুল্লাহ (সা)-র হাত কখনও কোন ۶5۲ 5 নারীর 
হাতকে স্পর্শ করেনি ।---(মাযহারী) 


হাদীস থেকে প্রমানিত আছে যে, এই শপথ কেবল হুদায়বিয়ার ঘটনার পরেই 
নয় বরং বারবার হয়েছে । এমনকি, মক্কা বিজয়ের দিনও রসূলুল্লাহ্‌ (সা) পুরুষদের কাছ 
থেকে শপথ গ্রহণ সমাপ্ত করে সাফা পর্বতের উপর নারীদের কাছ থেকে শপথ গ্রহণ করেন। 
পর্বতের পাদদেশে দাঁড়িয়ে হযরত উমর (রো) রসূনুল্লাহ্‌ (সা)-র বাক্যাবলী নিচে সমবেত 
মহিলাদের কাছে পেৌছিয়ে দিতেন। 

৫৩--"- 


৪১৮ سو‎ মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


তখন যারা আনুগত্যের শপথ করেছিল, তাদের মধ্যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাও 
ছিল। সে প্রথমে লঙ্জাবশত নিজেকে গোপন রাখতে চেয়েছিল, এরপর শপথের কিছু বিবরণ 
জিক্তাসা করে নিতে বাধ্য হয়েছিল। সে একাধিক প্রশ্ন উত্থাপন করেছিল ।---€(মাযহারী ) 


পুরুষদের শপথ সংক্ষেপে এবং নারীদের শপথ বিশদরূপে হয়েছে 8 পুরুষদের কাছ 
থেকে সাধারণত ইসলাম ও জিহাদের শপথ নেওয়া হয়েছে। এতে কার্যগত বিধি-বিধানের 
বিশদ বিবরণ ছিল না কিন্তু মহিলাদের শপথে তা ছিল। এই পার্থক্যের কারণ এই যে, 
পুরুষদের কাছ থেকে ঈমান ও আনুগত্যের শপথ নেওয়ার মধ্যে এসব বিধি-বিধান অন্তভূক্ত 
ছিল। তাই বিস্তারিত বিবরণের প্রয়োজন অনুভূত হয়নি । নারীরা সাধারণত বৃদ্ধি- 
বিবেচনায় পুরুষদের অপেক্ষা কম হয়ে থাকে । তাই বিস্তারিত বিবরণ সমীচীন মনে করা 
হয়েছে এবং নারীদের কাছ থেকে এই শপথ নেওয়ার সূচনা করা হয়েছে। এরপর পুরুষদের 
কাছ থেকেও এসব বিষয়েরই শপথ নেওয়ার কথা হাদীস থেকে জানা যায় ।---( কুরতুবী ) 
এ ছাড়া নারীদের কাছ থেকে যেসব বিধি-বিধান পালনের অঙ্গীকার নেওয়া হয়েছে, নারীরা 
সাধারণত এসব বিষয়ে বিছ্যুতির শিকার হয়ে থাকে । এ কারণেও তাদের আনুগত্যের 
ور‎ নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা ۳ | 


“A ASG A مس‎ 


০০০ 3- ওতে প্রথম বিষয় হচ্ছে ঈমান অবল-‏ ن لا مشر کن ان 


5 করা এবং যার থেকে আত্মরক্ষা করা। এটা সাধারণ পুরুষদের শপথেও থাকে। 
দ্বিতীয় বিষয় চুরি না করা। অনেক নারীই স্বামীর ধনসম্পদ ছুরি করতে অভ্যস্ত হয়ে 
থাকে । তাই এটা উল্লেখ করা হয়েছে। তৃতীয় বিষয় ব্যভিচার থেকে বেঁচে থাকা । এতে 
নারীরা পাকাপোক্ত হলে পুরুষদের জন্যও আত্মরক্ষা করা সহজ হয়ে যায়। চতুর্থ বিষয় 
নিজ সন্তানকে হত্যা না করা। 


মূর্খতা যুগে কন্যা সন্তানদেরকে জীবন্ত প্রোথিত করার প্রচলন ছিল | আয়াতে একে 
রোধ করা হয়েছে । পঞ্চম বিষয় মিথ্যা অপবাদ ও কলংক আরোপনাকরা। এই নিষেধা- 


کو تن تفت পাতা ডে‏ پر এটি‏ 


জার সাথে এ কথাও আছে যে, ০৪4১3 ৩৪ بیی !+ ید‎ - অর্থাৎ নিজের হাত ও 


পায়ের মাঝখানে যেন অপবাদ আরোপ না করে। এর কারণ এই যে, কিয়ামতের দিন মানুষের 
হস্তপদই তার ক্রিয়াকর্ম সম্পর্কে সাক্ষ্য দিবে। উদ্দেশ্য এই যে, এ ধরনের পাপ কর্ম করার 
সময় লক্ষ্য রাখা উচিত যে, আমি চারজন সাক্ষীর মাঝখানে এই কাজ করছি । এরা আমার 
বিরুদ্ধে সাক্ষ্য দেবে। 


এখানে স্বামীর প্রতি অথবা অন্য যে কারও প্রতি অপবাদ নিষিদ্ধ করা হয়েছে। 
কেননা, কাফিরের প্রতিও মিথ্যা অপবাদ আরোপ করা হারাম । এমতাবস্থায় স্বামীর 
প্রতি অপবাদ আরোপ করা আরও বেশী কঠোর গোনাহ হবে। স্বামীর প্রতি অপবাদ আরো- 
পের এক প্রকার এই যে, স্ত্রী অন্য কোন ব্যক্তির সন্তানকে স্বামীর সন্তানরূপে প্রকাশ করে 
এবং তার বংশভূক্ত করে দেয়। আরেক প্রকার এইযে, নাউযুবিল্লাহ, ব্যভিচারের ফলে যে 
গড় সঞ্চার হয়, তাকে স্বামীর সন্তান বলে চালিয়ে দেয়। 


সূরা মুম্তাহিনা ৪১৯ 


ATA A A 


ষষ্ঠ বিষয় হচ্ছে একটি সাধারণ বিধি। তা এই যে ১১০১৬ এ Sa ر‎ 


অর্থাৎ তারা ভাল কাজে আপনার আদেশ অমান্য করবে না। রসূল্লাহ্‌ (সা) যে কোন 
কাজের আদেশ দেবেন, তা ভাল না হয়ে পারে না। এর ব্যতিক্রম নিশ্চিত অসম্ভব। এমতা- 
বস্থায় “ভাল কাজে? কথাটি যুক্ত করার কারণ কি? এর এক কারণ তো এই যে, মুসলমানরা 
যেন ভাল করে বুঝে নেয় যে, আল্লাহ্‌র আদেশের বিপরীতে কোন মানুষের আনুগত্য করা 
জায়েয নয়ঃ এমনকি, সেই মানুষটি যদি রস্লও হন, তবুও নয়। তাই রসূলের আনুগত্যের 
সাথেও এই শর্তটি যুক্ত করে দেওয়া হয়েছে । 

দ্বিতীয় কারণ এইযে, এখানে ব্যাপার নারীদের । তারা রসূলুল্লাহ (সা)-র কোন ۔‎ 
আদেশেরই খেলাফ করবে না, এরূপ ব্যাপক আনুগত্যের কারণে শয়তান কারও মনে পথ- 
77815 3۳51501 2155 করতে পারত। এই পথ বন্ধ করার জন্য শর্তটি যুক্ত করা হয়েছে। 


৮০০০১] سور‎ 
TT NON 
৬ 
মদীনায় অবতীর্ণ, ১৪ আয়াত, ২ রুকু" 
ঠ 4 4 1 3 
০৮১৯1৮০1১৮7 
Eos سس الازض دھوالئنر ای‎ ১৩ টি 
7 ১ 2442 {2424S مو ارچ‎ 
نانو ات‎ 22 ও 94০1০ 
dude? ری‎ 252৫ 


11 ےو و یں‎ J নু 
4৫ ০ 
45১2) SUES © ven? UU মা ELS hr 


2822৩ 


رل BEG CG. Gy sn UC‏ 
ماخ الله 4 2428 ,25 হি 5১৭‏ این ورد 
2৮৩ ০৪৩৫‏ یہی سر مه ۱ ১৮৩১৪‏ 
০১১৬5569288 ৮৬44৩ E‏ 
اضما مد 201-0 
اظلمهتّن اه علاشوالگنب وهو بن عرل الاسلامد وال 
243 21550533808 نامهم 

.219 مج نوہ وکوک ک5 515 92945 )02 115 
“wl‏ ورین لح هر عازن فی ولوک رکال ১৫9‏ 


" পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু 
(১) নভোমগুলে ও ভূমণ্ডলে যা কিছু আছে, সবই আল্লাহ্র পবিত্রতা ঘোষণা করে। 





সূরা সাফ্ফ ৪২১ 


তিনি পরাক্রান্ত প্রজ্তাবান। (২) হে মুমিনগণ! তোমরা যা কর না, তা কেন বল? (৩) 
তোমরা যা কর না, তা বলা আল্লাহ্‌র কাছে খুবই অসন্তোষজনক। (8) আল্লাহ তাদেরকে 
ভালবাসেন, যারা তাঁর পথে সারিবদ্ধভাবে লড়াই করে, যেন তারা সীঙ্া গালানো প্রাচীর । 
(৫) স্মরণ কর, যখন মুসা (আ) তীর সম্প্রদায়কে বলল ৪ হে আমার সম্প্রদায়, তোমরা 
কেন আমাকে কষ্ট দাও, অথচ তোমরা জান যে, আমি তোমাদের কাছে আল্লাহ্‌র প্রেরিত 
রসূল। অতঃপর তারা যখন বক্রতা অবলম্বন করল, তখন আল্লাহ্‌ তাদের অন্তরকে বক্র 
করে দিলেন। আল্লাহ, পাপাচারী সম্প্রদাগ্নকে পথপ্রদর্শন করেন না। (৬) স্মরণ কর, যখন 
মরিগ্নম-তনয় ঈসা (আ) বললঃ হেবনী ইসরাঈল! আমি তোমাদের কাছে আল্লাহ্‌র প্রেরিত 
রসূল, আমার পূর্ববতী তওরাতের আমি সত্যায়নকারী এবং আমি এমন একজন রসূলের 
সুসংবাদদাতা, যিনি আমার পরে আগমন করবেন। তার নাম আহমদ। অতঃপর যখন 
লে স্পম্ট প্রমাণাদি নিয়ে আগমন করল, তখন 515 বললঃ এ তো এক প্রকাশ্য যাদু। 
(৭) যে ব্যক্তি ইসলামের দিকে আহত হয়েও আল্লাহ্‌ সম্পর্কে মিথ্যা বলে, তার চাইতে 
অধিক জালিম আর কে? আল্লাহ জালিম সম্প্রদায়কে পথপ্রদর্শন করেন না। (৮) তারা 
মুখের হুঁৎকারে আল্লাহ্‌র আলো নিভিয়ে দিতে চায়। আল্লাহ্‌ তার আলোকে পূর্ণরূপে 
বিকশিত করবেন যদিও কাফিররা তা অপছন্দ করে। (৯) তিনিই তাঁর রসূলকে পথ- 
নির্দেশ ও সত্যধর্ম দিয়ে প্রেরণ করেছেন, যাতে একে সব ধর্মের উপর প্রবল করে দেন যদিও 
মুশরিকরা তা অপছন্দ করে। 





তফসীরের সার-সংক্ষেপ 


নভোমগ্ডলে ও ভূমগুলে যা কিছু আছে, সবই আল্লাহ্‌র পবিন্রুতা বর্ণনা করে (মুখে 
অথবা অবস্থার মাধ্যমে ), তিনি পরাক্রান্ত প্রক্তাময়। (অতএব, তার প্রত্যেক আদেশ মেনে 
নেওয়া জরুরী। তন্মধ্যে একটি হচ্ছে জিহাদের আদেশ,যা এই সূরায় বণিত হয়েছে। এই 
সরা অবতরণের কারণ এই যে, একবার কয়েকজন মুসলমান পরস্পরে আলোচনা করল 
যে, আমরা যদি এমন কোন আমল জানতে পারি, যা আল্লাহ্‌র কাছে খুবই প্রিয়, তবে আমরা 
গর! বাস্তবায়িত করব। ইতিপূর্বে ওহদ যুদ্ধে কোন কোন মুসলমান পলায়ন করেছিল। 
এ ছাড়া জিহাদের আদেশ নাযিল হওয়ার সময় কেউ কেউ একে দুরূহ মনে করেছিল। সূরা 
_ নিসায় এর কাহিনী বণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এই ইরশাদ নাযিল হল 8) ' মু’মিন- 
গণ ! তোমরা এমন কথা কেন বল, যা কর না? তোমরা যা কর না, তা বলা 5 
কাছে খুবই অসন্তোষজনক। আল্লাহ্‌ তা'আলা তো তাদেরকে (বিশেষভাবে ) পছন্দ করেন, 
যারা তাঁর পথে সারিবদ্ধভাবে লড়াই করে যেন তারা সীসা গালানো প্রাচীর (অর্থাৎ সীসা 
গালানো প্রাচীর যেমন মজবুত, অপরাজেয় হয়ে থাকে, তেমনি তারা শুর মুকাবিলায় 
পশ্চাদপদ হয় না। উদ্দেশ্য এই যে, বল, আল্লাহ্‌র কাছে সর্বাধিক প্রিয় আমলটি' যদি 
আমরা জানতাম! শুনে নাও, সেই আমল হচ্ছে জিহাদ। জিহাদ নািল হওয়ার সময় 
তোমরা কেন একে দুরূহ মনে করেছিলে এবং ওহদ যুদ্ধে কেন পলায়ন করেছিলে ঃ এসব 
বিষয় সত্ত্বেও বড় বড় দাবী করা আল্লাহ্‌র কাছে খুবই অশোভনীয় ও অপছন্দনীয়। অতএব, 


৪২২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অল্টম খণ্ড 


আয়াতে রৃথা আস্ফালন ও মিথ্যা দাবীর কারণে শাসানো হয়েছে। আমলবিহীন উপদেশ 
আয়াতের উদ্দেশ্যের অন্তর্ভূক্ত নয়। অতঃপর ক্রাফিররা যে হত্যা ও লড়াইয়ের যোগ্য পাত্র, 
এর কারণ অর্থাৎ রসূলকে ক্রল্টদান, মিথ্যারোপ ও বিরোধিতা বর্ণনা করা হচ্ছে। এর সাথে 
মিল রেখে হযরত মূসা ও ঈসা (আ)-র কাহিনী বর্ণনা করা হচ্ছে। বলা হচ্ছে ঃ স্মরণ, 
কর ) যখন মৃসা আ) তাঁর সম্প্রদায়কে বলল $ হে আমার সম্প্রদায়! তোমরা কেন আমাকে 
কষ্ট দাও, অথচ তোমরা জান যে, আমি তোমাদের কাছে আল্লাহ্‌র প্রেরিত রসূল। (তাঁর 
সম্প্রদায় বিভিন্নভাবে তাঁকে কস্ট দিত। তন্মধ্যে কয়েকটি ঘট্ন্য সরা বাকারায় বণিত 
হয়েছে। অবাধ্যতা ও বিরোধিতাই সব ঘটনার সারমর্ম )। অতঃপর (একথা বলার 
পরও) যখন তারা বক্রতাই অবলম্বন করল (এবং সুপথে এল না) তখন আল্লাহ্‌ তা“আলা 
তাদের অন্তরকে (আরও বেশী) বক্র করে দিলেন। (অর্থাৎ নাফরমানী ও বিরোধিতা আরও 
বেড়ে গেল। সদাসর্বদা পাপ করলে আল্লাহ্‌র প্রতি অন্তরের ঝৌক ও তাঁর আনুগত্যের 
প্রেরণা হ্রাস পাওয়াই নিয়ম )। আল্লাহ্‌ তা'আলা এমন পাপাচারী সম্প্রদায়কে পথপ্রদর্শন 
করেন না। (এটাই তাঁর রীতি। তারাও আল্লাহ্‌র র্গুলকে বিভিন্ন প্রকার বিরোধিতা করে 
কষ্ট প্রদান করে। তাই তাদের বক্রতা ও পাপাচার আরও বেড়ে যায়। এখন সংশোধনের 
আর আশানেই। অতএব, তাদের অনিষ্ট দূর করার জন্য জিহাদের আদেশ উপযুক্ত হয়েছে। 
এমনিভাবে সে সময়টিও স্মরণীয় ) যখন মরিয়ম-তনয় ঈসা (আ) বলল £ হে বনী- 
ইসরাঈল! আমি তোমাদের কাছে আল্লাহ্‌র প্রেরিত রসূল। আমার পূর্ববর্তী তওরাতের 
আমি জত্যায়নকারী এবং আমি এমন একজন রসুলের সুসংবাদদাতা, যিনি আমার পরে 
আগমন.কররেন। তাঁর নাম আহমদ। এই সুসংবাদ যে ঈসা (আ) থেকে বণিত আছে, 
তা স্থয়ং খুস্টানদের বর্ণনা দ্বারা হাদীসসমূহে প্রমাণিত আছে। সেমতে খাযেনে আবু দাউ়- 
দের রেওয়ায়েতক্রমে আবিসিনিয়ার সম্রাট নাজ্জাশীর উক্তি বণিত আছে যে, বাস্তবিকই 
হযরত ঈসা (আট) এই পয়গম্ধরেরই সুসংবাদ দিয়েছিলেন । নাজ্জাশী খস্টধর্ম সম্পকে 
সুপশ্তিতও ছিলেন৷ খাষেনেই তিরমিযী থেকে আবদুল্লাহ্‌ ইবনে সালাম রো)-এর উক্তি বণিত 
আছে যে, তওরাতে রসূলুল্লাহ সো)-র গুণাবলী উল্লিখিত আছে এবং একথাও আছে 
যে, ঈসা (আট তাঁর সাথে সমাধিস্থ হবেন। ঈসা আ) তওরাতের প্রচারক ছিলেন, তাই 
এটা যেন ঈসা আ) থেকেই বণিত আছে। মাওলানা রহমতুল্লাহ্‌ সাহেব “এযহারুল হন্কে' 
তওরাতের বর্তমান কপি থেকে একাধিক সুসংবাদ উদ্ধৃত করেছেন। (দ্বিতীয় খণ্ড, ১৬৪ 
পৃ. কনস্টান্টিনোপলে মুদ্রিত) বতমান ইঞ্জীলে এসব বিষয়বস্তু না থাকা মোটেই ক্ষতিকর 
ময়; কারণ সুক্ষাদর্শী পণ্ডিতদের মতে বর্তমান ইঞ্জীল অবিরুত নয়। এতদসর্ত্বেও যা 
আছে, তাতেও এধরনের বিষয়বস্তু বিদ্যমান রয়েছে । সেমতে ইউহান্নার ইজীলের (যার 
আরবী অনুবাদ ১৮৩১ ও ১৮৩৩ খুষ্টাব্দে লণ্ডনে মুদ্রিত হয়,) চতুর্দশ অধ্ন্যায়ে আছ 8. 
আমার চলে যাওয়াই তোমাদের জন্য উত্তম। কেননা, আমি না গেলে 'ফারকিলিত' তোমা- 
দের কাছে আসবেন না। আমি গেলেই তাকে তোমাদের কাছে পঠিয়ে দেব। “ফারকিলিত' 
শব্দটি "আহমদেরই' অনুবাদ। কিতাবীরা অনুবাদ করতে গিয়ে নামেরও অনুবাদ করত। 
ঈসা (আট হিব্ঢ ভাষায় আহমদ বলেছিলেন। এরপর, যখন গ্রীক ভাষায় অনুবাদ করা 
হল, তখন “বিরকলুতুস” লিখে দেওয়া হল। এর অর্থ আহমদ অর্থাৎ বহুল প্রশংসিত, খুব 


সূরা সাফ [৪২৩ 


প্রশংসাকারী। এরপর গ্রীক ভাষা থেকে হিতে অনুবাদ করতে গিয়ে একেই “ফারকিলিত' 
করে দেওয়া হল। হিন্ক ভাষার কোন কোন কপিতে এখন পর্যন্ত আহমদ" নাম বিদ্যমান 
রয়েছে। এই “ফারকিলিত' সম্পর্কে ইউহান্নার ইজীলে বলা হয়েছে ঃ তিনি তোমাদেরকে 
সবকিছু শিখিয়ে দেবেন। এই জাহানের নেতা আসবেন। তিনি এসে দুনিয়াকে পাপের 
কারণে এবং সততা ও ন্যায়বিচারের খেলাফ করার কারণে শাস্তি দেবেন। এসব বাক্য 
থেকে বোঝা যায় যে, তিনি স্বতন্ত পয়গম্বর হবেন ।---( তফস্বীরে-হাক্কানী ) মোটকথা, ঈসা 
(আ) তাদেরকে উপরোক্ত কথা বললেন। অতঃপর যখন (এসব বিষয়বস্ত বলে নিজের 
নবুয়ত সপ্রমাণ করার জন্য) সে অর্থাৎ ঈসা (আ)) তাদের কাছে স্প্ট প্রমাণাদি নিয়ে 
আগমন করল, তখন তারা (এসব প্রমাণ ও মো'জেযা সম্পকে) বললঃ এ তো এক প্রকাশ্য 
থাদু। [তারা যাদু বলে নবুয়ত অস্বীকার করল। এমনিভাবে ঈসা (আ)-এর পর আবার 
বর্তমান কাফিররা রসূলুল্লাহ্‌ সো)-র নবুয়ত অস্বীকার করল। এটা মহা অন্যায় ও. 
জুলুম। এই জুলুমের সংক্রমণ রোধ করার জন্য জিহাদের আদেশ সমীচীন হয়েছে । 
বাস্তবিকই ] যে ব্যক্তি ইসলামের দিকে আহত হয়েও আল্লাহ্‌ সম্পর্কে মিথ্যা বলে, তার 
চাইতে অধিক জালিম আর কে? আল্লাহ্‌ জালিম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। 
(আল্লাহ্‌ সম্পকে মিথ্যা বলা এই যে, তারা নবুয়ত অবিশ্বাস করেছে। যা আল্লাহর 


পক্ষ থেকে নয়” তা আল্লাহ্‌র সাথে সম্পকতযুক্ত করা এবং যা বাস্তবে আল্লাহ্‌র পক্ষ থেকে, 
॥ 55০5৩ 


তা অস্বীকার করা--উভগ্নই আল্লাহ্‌ সম্পর্কে মিথ্যা বলার শামিল। و هو ید عی‎ 5 
0 বেশী মন্দ হওয়া বোঝা যায়। অর্থাৎ সতর্ক করার পরও সে নিজে সতর্ক 


ডি পালা و‎ 


7 
হয়নি | و الله لا پھدیٰ‎ বলায় বোঝা যায় যে, তাদের অবস্থা সংশোধনের সীমা ছাড়িয়ে 


গেছে। তাই سے و وی‎ সে মতে যে ব্যক্তি এখনও ইসলাম সম্পর্কে 
জ্ঞাত নয়, তাকে প্রথমে ইসলামের দাওয়াত দেওয়া উচিত। এতে তার অস্থীরুতি বাহ্যত 
নৈরাশ্যের আলামত । এখন তার বিরুদ্ধে জিহাদ করা সিদ্ধ। অতঃপর জিহাদে উৎ- 
সাহিত করার উদ্দেশ্যে সাহায্য, সত্যের প্রাধান্য ও মিথ্যার পরাজয় সম্পর্কিত ওয়াদা বর্ণনা 
করা হচ্ছেঃ) তারা মুখের ফুঁ ৎকারে আল্লাহর আলো (অর্থাৎ ইসলামকে) নিভিয়ে 
দিতে চায় (অর্থাৎ কর্মগত কৌশলের সাথে সাথে মুখ থেকেও আপত্তিজনক্ষ কথাবার্তা এই 
উদ্দেশ্যে বলে, যাতে সত্য ধর্ম প্রসার লাভ করতে না পারে। মাঝে মাঝে মৌখিক প্রোপা- 
গাণ্ডাও কার্যকর হয়ে যায়। অথবা এটা দৃষ্টাত্তস্বরাপ বলা হয়েছে যে, তারা যেন ফঁৎ- 
কারে আল্লাহ্‌র আলো নিভিয়ে দিতে চায়)। অথচ আল্লাহ্‌ তার আলোকে পর্ণতা দান করে 
ছাড়বেন, যদিও কাফিররা তা অপছন্দ করে। (সেমতে ) তিনিই তাঁর রসুলকে (আলো 
পূর্ণ করার জন্য) পথ নির্দেশ (অর্থাৎ কোরআন ) ও সত্য ধর্ম দিয়ে (দুনিয়াতে) প্রেরণ করেছেন, 


যাতে একে (আলোরাপ ইসলামকে অবশিষ্ট) সব ধর্মের উপর প্রবল করে দেন (এটাই 
পূর্ণতা দান করা) যদিও মুশরিকরা তা অপছন্দ করে। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
শানে-নুষযূল £ঃ তিরমিযী হযরত আবদুল্লাহ, ইবনে সালাম (রা) থেকে বর্ণনা করেন £ 


৪২৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥. অষ্টম খণ্ড 


একদল সাহাবায়ে কিরাম পরস্পরে আলোচনা করলেন যে, আল্লাহ্‌ তা'আলার কাছে সর্বা- 
_ ধিক প্রিয় আমল কোন্টি, আমরা যদি তা জানতে পারতাম, তবে তা বাস্তবায়িত করতাম । 
বগভী রে) এ প্রসঙ্গে আরও বর্ণনা করেছেন যে, তারা কেউ কেউ একথাও বললেন যে, আলা- 
হর কাছে সর্বাধিক প্রিয় আমলটি জানতে পারলে আমরা তঙ্জন জান ও মাল সব বিসজন 
করতাম ।---€( মাযহারী ) 


ইবনে কাসীর মসনদে আহমদের বরাত দিয়ে বর্ণনা করেন যে, তীরা একত্রিত হয়ে 
পরস্পরে এই আলোচনা করার পর একজনকে রসূলুল্লাহ (সা)-র কাছে এ সম্পকে প্রশ্ন 
করার জন্য প্রেরণ করতে চাইলেন কিন্তু কারও সাহস হল না। ইতিমধ্যে রসুলুল্লাহ (সা) 
তাঁদেরকে নামে নামে নিজের কাছে ডেকে পাঠালেন। [ ফলে বোঝা যায় যে? রসূলুল্লাহ 
(সা) ওহীর মাধ্যমে তাঁদের সমাবেশ ও আলোচনার বিষয়বস্তু সম্পর্কে অবগত হয়েছেন ] 
তাঁরা দরবারে উপস্থিত হলে রসলুল্লাহ্‌ সা) তাঁদেরকে সমগ্র সূরা সাফ্ফ পাঠ করে শুনিয়ে 
দিলেন, যা তখনই নাধিল হয়েছিল । 

এই সূরা থেকে জানা গেল যে, তাঁরা সর্বাধিক প্রিয় যে আমলটির সন্ধানে ছিলেন, 
সেটি হচ্ছে আল্লাহ্‌র পথে জিহাদ। তাঁরা এ সম্পর্কে যেসব বড় বড় বুলি আওড়িয়েছিলেন এবং 
জীবনপণ করার দাবী উচ্চারণ করেছিলেন, সে সম্পর্কেও সূরায় সাথে সাথে তাদেরকে 
সতর্ক করা হয়েছে ,ری‎ কোন মুমিনের জন্য এ ধরনের বুলি আওড়ানো দুরস্ত নয়। কারণ, 
যথাসময়ে সে তার সংকল্প পূর্ণ করতে পারবে কিনা, তা তার জানা নেই। সংকল্প পূর্ণ করার 
অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়া এবং বাধা অপসারিত হওয়া তার ক্ষমতাধীন নর। এছাড়া 
স্বয়ং তার হাত, পা, অঙ্গ-প্রত্যঙ্গ এমনকি আন্তরিক সংকজও তার কব্জায় নয়। এ কারণেই 
কোরআন পাকে স্বয়ং রস্লুল্লাহ্‌ সো)-কেও শিক্ষা দেওয়া হয়েছে যে, আগামীকালের করণীয় 
কাজ বর্ণনা করতে হলে ইনশাআল্লাহ্‌ অর্থাৎ যদি আল্লাহ চান বলে বর্ণনা করবেন । বলা 
হয়েছে 8 ) ۰ - 


۰ 


3 Le AH Gea পা | ه مر تس و‎ AT OL AIT 
& 2 ا نی نا عل ز لک غدا الاان‎ FD ل تقو لن‎ সাহাবায়ে 
۱ তি এর. টি এ ۳ 
কিরামের নিয়ত ও ইচ্ছা বুলি আওড়ানো না হলেও দৃশ্যত তাই বোঝা যাচ্ছিল। আল্লাহ্‌র 
কাছে এটা পছন্দনীয় নয় যে, কেউ কোন কাজ করার বড় গলায় দাবী করবে, ইনশাআল্লাহ্‌ 
বলা ব্যতীত। মোটকথা, তাঁদের হুশিয়ার করার জন্য আয়াতসমূহ অবতীর্ণ হয়েছে £ 
HA ہے و‎ A ASP ص و ا سص حر‎ AIIA ت‎ Be 
১০ 0৬০ ها الذ پپن | منوا ثم تقو لون ما لانفعلون ه کبر‎ 
۱ مرل ر‎ e لم‎ A 


০0468 515) ৩141 


এই আয়াতের বাহ্যিক অর্থ এই যে, যে কাজ তোমরা করবে না, তা করার দাবী 
করকেন? এতে এ ধরনের কাজের দাবী সম্পর্কে নিষেধাক্তা বোঝা গেল, যা করার ইচ্ছাই ۰ 
মানুষের অন্তরে নেই। কারণ, এটা একটা মিথ্যা দাবী বৈ নয়, যা নাম ও যশ অর্জনের খাতিরে 


সূরা সাফ্ফ ۱ ৪২৫ 


হতে পারে। বলা বাহুল্য, উপরোক্ত ঘটনায় সাহাবায়ে কিরাম যে দাবী করেছিলেন, তা না 
করার ইচ্ছায় ছিল না। কাজেই এটাও আয়াতের অর্থে অন্তভূক্ত যে, অন্তরে ইচ্ছা ও সংকল্প 
থাকলেও নিজের উপর ভরসা করে কোন কাজ করার দাবী করা দাসত্বের পরিপন্থী । প্রথমত 
তা বলারই প্রয়োজন নেই। কাজ করার সুযোগ পেলে কাজ করা উচিত। কোন উপযোগিতা- 
বশত বলার দরকার হলেও ইন্শাআল্লাহ্‌সহ বলতে হবে । তাহলে এটা আর দাবা 
থাকবে না। | 

৷ এ থেকে জানা গেল যে, যে কাজ করার ইচ্ছাই নেই, সে কাজের দাবী করা কবীরা 
গোনাহ, এবং আল্লাহ্র অসন্তষ্টির কারণ। যে ক্ষেত্রে অন্তরে কাজটি করার ইচ্ছা থাকে, 
সেখানেও নিজের শক্তি ও ক্ষমতার উপর ভরসা করে দাবী করা নিষিদ্ধ ও মকরূহ্‌। 


দাবী ও দাওয়াতের পার্থক্য 8 উপরোক্ত তফসীর থেকে জানা গেল যে, দাবীর সাথে 
এসব আয়াত সম্পৃক্ত অর্থাৎ মানুষ যে কাজ করবে নাঃ তা করার দাবী করা আল্লাহ্‌ 
তাআলার কাছে অসন্তোষজনক । মানুষ যে সৎ কাজ নিজে করে না, সেই সৎ কাজের 
দাওয়াত, প্রচার ও উপদেশ অন্যকে দেওয়ার বিষয়টি এই আয়াতেন্র অন্তর্ভুক্ত নয়। এ সম্পকিত 
বিধিবিধান অন্যান্য আয়াত ও হাদীসে ব্যক্ত হয়েছে। উদাহরণত কোরআন বলে £ 


মানুষকে‏ 27ھ 0 ৬৪৮‏ الئاس پا لبرو تسر دلسر ن ا سکم 


তো সৎ কাজের আদেশ কর, কিন্তু নিজেকে ভূলে যাও অর্থাৎ নিজে এই সৎ কাজ কর না। 
এই আয়াত সৎ কাজের আদেশ ও ওয়ায উপদেশ দাতাদেরকে লজ্জা দিয়েছে যে, অন্যকে 
তো সৎ কাজ করার দাওয়াত দাও, কিন্তু নিজে তা করনা, এটা লজ্জার কথা । উদ্দেশ্য এই 
যে, অপরকে উপদেশ দেওয়ার পূর্বে নিজেকে উপদেশ দাও এবং অপরকে যে কাজ.করতে' 
বল, নিজেও তা কর। 


কিন্ত একথা বলা হয়নি যে, নিজে যখন কর না, তখন অপরকেও করতে বলো না। 
এ থেকে জানা গেল যে, যে সৎ কাজ নিজে করার সাহস ও তওফীক নেই, তার প্রতি অপরকে 
উদ্বুদ্ধ করতে ও উপদেশ দিতে জুটি করা উচিত নয়।. আশা করা যায় যে, এই উপদেশের 
কল্যাণে কোন সময় তার নিজেরও এ কাজ করার তওফীক হয়ে যাবে। বিস্তর অভিজ্ঞতা 
এর পক্ষে সাক্ষ্য দেয়। তবে সে কাজটি যদি ওয়াজিব অথবা সুন্নতে-মোয়াক্কাদাহ্‌ পর্যায়ের 
হয়, তবে উপরোক্ত আয়াতের প্রতি লক্ষ্য করে মনে মনে অনুতপ্ত ও লঙ্জিত হওয়াও ওয়াজিব | 
মোস্তাহাব পর্যায়ের হলে অনুতাপ করাও মৌোস্তাহাব। 


পরের আয্মাতে এই সূরা অবতরণের আসল কারণ বিরত হয়েছে অর্থৎ আল্লাহ্‌র 
কাছে সর্বাধিক প্রিয় আমল কোন্টি £ e 
TAS و نت م‎ “I IG” ভি তা سے‎ পাটি পা 7 
ان الله‎ 


یحب الذیں یقا تلو ن فی سبیلة مغا کانهم بنهان مرصوص 


| سے‎ 
অর্থাৎ যুদ্ধের সেই কাতার আল্লাহ্‌র কাছে প্রিয়, যা আল্লাহ্র TT 0 তার 
৫৪ 


৪২৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


বাণী সমুন্নত করার জন্য কায়েম করা হয় এবং মুজাহিদদের অসাধারণ দৃঢ়তা ও সাহসিক- 
তার কারণে তা একটি সীসা গলানো দুর্ভেদ্য প্রাচীরের রূপ পরিগ্রহ করে। 


রপর হযরত মৃসা ও ঈসা আ)-র আল্লাহ্‌র পথে জিহাদ এবং শন্র্দের নির্যাতন 
সহ্য করার কথা বর্ণনা করা হয়েছে। অতঃপর পুনরায় মুসলমানদেরকে জিহাদ শিক্ষা 
দেওয়া হয়েছে। এখানে বণিত হযরত মূসা ও ঈসা আ)-র ঘটনাবলীতেও অনেক 
শিক্ষাগত ও কর্মগত উপকারিতা এবং দিক-নির্দেশ রয়েছে। হযরত ঈসা আ)-র কাহিনীতে 
আছে যে, তিনি যখন বনী ইসরাঈলকে তাঁর নবুয়ত মেনে নেওয়ার ও আনুগত্য করার 
দাওয়াত দেন, তখন বিশেষভাবে দুটি বিষয় উল্লেখ করেন। এক. তিনি কোন অভিনব 
রসূল নন এবং অভিনব বিষয় নিয়ে আগমন করেন নি; বরং এমন সব বিষয় নিয়ে 
এসেছেন, যা পূর্ববর্তী পয়গন্বরগণ এ পর্যন্ত বলে এসেছেন এবং পূর্ববর্তী এশী কিতাবে 
উল্লিখিত আছে। পরে যে সর্বশেষ পয়গম্বর আগমন করবেন, তিনিও এ ধরনের দিক-নির্দেশ 
নিয়ে আসবেন। 


৷ এখানে পূর্ববর্তী কিতাবসমূহের মধ্যে বিশেষভাবে তওরাতের উল্লেখ করা হয়েছে। 
কারণ, বনী ইসরাঈলের প্রতি অবতীর্ণ নিকটতম কিতাব এটিই ছিল। নতুবা পয়গন্থর- 
গণ পূর্ববতাঁ সব কিতাবেরই সত্যায়ন করেছেন। এ ছাড়া এতে ইঙ্গিত রয়েছে যে, ঈসা 
(আ)-র শরীয়ত যদিও স্বতন্ত্র এবং স্বয়ংসম্পূর্ণ কিন্তু তার অধিকাংশ বিধিবিধান ম্‌সা 
(আ)-র শরীয়ত ও তওরাতের অনুরূপ ৷ স্বল্প সংখ্যক বিধানই পরিবর্তন করা হয়েছে মান্র। 


হযরত ঈসা (আ) দ্বিতীয় বিষয় .এই উল্লেখ করেছেন যে, তিনি তার পরে আগমন- 
কারী রসুলের সুসংবাদ শুনিয়েছেন। এতে ইঙ্গিত রয়েছে যে, তাঁর দিক-নির্দেশও তদনূরূপ 
হবে। তাই তৎপ্রতি বিশ্বাস স্থাপন করাও বৃদ্ধি এবং সততার দাবী। 


সাথে সাথে তিনি বনী ইসরাঈলকে পরে আগমনকারী রস্লের নামঠিকানাও 

ইঞ্জীলে বলে দিয়েছেন। এভাবে বনী ইসরাঈলকে নির্দেশ দিয়েছেন যে, তিনি যখন আগমন 

করবেন, তখন তার প্রতি বিশ্বাস স্থাপন করা ও তার আনুগত্য করা তোমাদের অবশ্য কর্তব্য 
পল روا سان‎ u ود ی 7 وم‎ 


হবে। پرسول ا تی من بعد ی اسیة ۲ خمد‎ [কি বাৰো তাই বন্তি 


হয়েছে। এতে সেই রসূলের নাম বলা হয়েছে আহমদ। আমাদের প্রিয় শেষ নবী সো)-র 
মুহাম্মদ” আহমদ এবং আরও কয়েকটি নাম ছিল। কিন্তু ইজীলে তার নাম আহমদ 
উল্লেখ করার উপযোগিতা সম্ভবত এই যে, আরবে প্রাচীনকাল থেকেই মুহাম্মদ নাম 
 বলাখার প্রচলন ছিল। ফলে এই নামের আরও লোক আরবে বিদ্যমান ছিল। কিন্ত আহমদ 
নাম আরবে প্রচলিত ও সুবিদিত ছিল না। এটা একমান্ত্র রসূলুল্লাহ সো)-র বিশেষ নাম ছিল। 


ইজীলে রসূলে করীম (সা)-এর সুসংবাদ $ একথা সুবিদিত এবং স্বয়ং ইহুদী ও 
খৃষ্টানরাও স্বীকার করতে বাধ্য হয়েছে যে, তওরাত ও ইজীলের বিষয়বস্তু বিকৃত হয়েছে। 
সত্য বলতে কি, এই কফিতাবদ্ধয়ে এত বেশি পরিবর্তন হয়েছে যে,এখন প্রকৃত কালাম চিনাও 
দু্ষর হয়ে পড়েছে। বর্তমান বিরুত ইঞজজীলের ভিত্তিতে আজকালকার খুস্টানরা কোরআনের 


সূরা সাফফ تج‎ ৪২৭ 


এই বক্তব্য স্বীকার করে না যে, ইজীলে কোথাও রসূলুল্লাহ সো)-র নাম আহমদ উল্লেখ 
করে সুসংবাদ দেওয়া হয়েছে । তফসীরের সার-সংক্ষেপে এর সংক্ষিপ্ত ও যথেষ্ট জওয়াব 
উল্লেখ করা হয়েছে। 


বিস্তারিত জওয়াবের জন্য হযরত মাওলানা 'রহমতুল্লাহ্‌' কেরানভীর কিতাব “এয- 
হারুল হক" পাঠ করা দরকার। এটা খুস্টধর্মের স্বরূপ, ইঞজীলে পরিবর্তন এবং পরিবর্তন 
সত্ত্বেও রসুলুল্লাহ (সা)-র সুসংবাদ ইজীলে বিদ্যমান থাকা সম্পর্কেও একটা 7 
_কিতাব। বড় বড় খুস্টাম পণ্ডিতদের এই উক্তিও মুদ্রিত আছে যে, এই কিতাব প্রকাশিত 
SS খুস্টধর্মের প্রচার ও প্রসার হতে পারবে না। 


এই কিতাব আরবী ভাষায় লিখিত হয়েছিল। পরে پچ‎ এবং ইংরেজী ভাষায়ও 
এর অনুবাদ প্রকাশিত হয়েছে। সম্প্রতি দারুল উলুম করাচী থেকে এর উপুর অনুবাদও তিন 
খণ্ডে প্রকাশিত হয়েছে। 


EEF IES ILE 5 3 


الذیرم توونون بانله وَرَمُوله زر ৫5১৯৬‏ 90150 
و ی ا EE‏ 
il 9৬‏ سے 2 9 ১‏ م۳ تعلمود 2৮94‏ | 
৯১০৪‏ سط کت مھ سس کک مرو 





تک : 7 E‏ تک و3 

نی اما ون نار انو ما کال ی انعم 

اک ال یکا ال رادافو 

9 fal 5 4//7৮5,142 5 4 
০%১১! 68 امک‎ 


(১০) হে মুমিনগণ! আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দেব, যা 
তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে? (১১) তা এই যে, তোমরা আল্লাহ্‌ ও 
তার রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহ্‌র পথে 97 ধনসম্পদ ও জীবনপণ 


ত 
ا‎ 








৪২৮ موه‎ মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


করে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য উত্তম; যদি তোমরা বুঝ । (১২) তিনি, 
তোমাদের পাপরাশি ক্ষমা করবেন এবং এমন জান্নাতে দাখিল করবেন, যার পাদদেশে নদী 
প্রবাহিত এবং বসবাসের জাম্নাতের উত্তম বাসগুহে। এটা মহাসাফল্য। (১৩) এবং আরও 
একটি অনুগ্রহ দেবেন, যা তোমরা পছন্দ কর। আল্লাহ্র পক্ষ থেকে সাহায্য এবং আসম 
বিজয়। সমু’মিনদেরকে এর সুসংবাদ দান করুন। (১৪) হে মু’মিনগণ ! তোমরা আল্লাহ্র 
সাহায্যকারী হয়ে যাও, যেমন ঈসা ইবনে মরিয়ম তার শিষ্যবর্গকে বলেছিল, আল্লাহ্র পথে 
تو‎ EDA হবে? শিষ্যবর্গ বলেছিল ঃ আমরা আল্লাহ্‌র পথে সাহায্যকারী । 

তঃপর বনী ইসরাঈলের একদল বিশ্বাস স্থাপন করল এবং একদল কাফির হয়ে গেল। 
রা স্থাপন করেছিল, আমি তাদেরকে তাদের শন্্রদের মুকাবিলায় শক্তি যোগালাম, 
ফলে তারা বিজয়ী হল। 


mw 


তফসীরের সার-সংক্ষেপ | 

(প্রথমে জিহাদের পরকালীন ফলাফল ও পরে ইহকালীন ফলাফলের ওয়াদা করে 
জিহাদের প্রতি উৎসাহিত করা হচ্ছে 8) মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক 
বাণিজ্যের সন্ধান দেব, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে? ) এই 
যে) তোমরা আল্লাহ্‌ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহ্‌র পথে নিজেদের 
ধনসম্পদ ও জীবনপণ করে জিহাদ করবে। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা 
বুঝ। (এরূপ করলে ) আল্লাহ্‌ তা'আলা তোমাদের পাপরাশি ক্ষমা করবেন এবং তোমা- 
দেরকে (জান্নাতের) এমন উদ্যানে দাখিল করবেন, যা চিরকাল বসবাসের উদ্যানে (নিমিত ( 
_হবে। এটা মহাসাফল্য। (এই সত্যিকার পরকালীন ফলাফল ছাড়াও ) আরও একটি 
(ইহকালীন) ফলাফল আছে, যা তোমরা (বিশেষভাবে ) পছন্দ কর (অর্থাৎ) আল্লাহ্‌র পক্ষ 
থেকে সাহায্য এবং আসন্ন বিজয়। (এটা পছন্দনীয় হওয়ার কারণ এই যে, মানুষ স্বভাব- 
_ গতভাবে দ্রুত ফলাফল কামনা করে। হে পয়গম্র, আপনি ) মু'মিনগণকে এর সুসংবাদ 
দান করুন। [ সাহায্য ও বিজয়ের ভবিষ্যদ্বাণী একের পর এক ইসলামী বিজয়ের মাধ্যমে 
প্রকাশ পেয়েছে। অতঃপর ঈসা (আ)-র শিষ্যবর্গের কাহিনী বর্ণনা করে ধর্মের সাহায্যের 
প্রতি উৎসাহিত করা হচ্ছে ঃ] মুমিনগণ তোমরা আল্লাহ্‌র (দীনের ) সাহায্যকারী হয়ে 
যাও (অর্থাৎ জিহাদের মাধ্যমে )। যেমন [ ঈসা (আ)-র শিষ্যব্গ দীনের সাহায্যকারী 
হয়েছিল। তখন বহু সংখ্যক লোক ঈসা (আ)-র শত্র, ছিল ]। ঈসা ইবনে মরিয়ম তার 
শিষ্যবর্গকে বলেছিলেন £ আল্লাহ্‌র পথে কে আমার সাহায্যকারী? শিষ্যবর্গ বলেছিল ঃ 
আমরা আল্লাহ্‌র (দীনের) সাহায্যকারী । সে মতে তারা দীন প্রচারে চেস্টা করে দীনের 
সাহায্য করেছিল । অতঃপর (এই চেস্টার পর) বনী ইসরাঈলের এ কদল বিশ্বাস স্থাপন 
করল এবং একদল কাফির হয়ে গেল। (এরপর তাদের মধ্যে শন্ত্ুতা ও গৃহযুদ্ধ সংঘটিত 
হয়েছে অথবা ধর্মীয় বিতর্ক অনুষ্ঠিত হয়েছে) অতএব, যারা বিশ্বাস স্থাপন করেছিল, আমি 
তাদেরকে তাদের শঞ্রুদের মুকাবিলায় শক্তিশালী করলাম, ফলে তারা বিজয়ী হল। 
(তোমরাও এমনিভাবে দীনে মুহাম্মদীর জন্য চেস্টা ও জিহাদ কর। উপরোক্ত গৃহযুদ্ধের 


স্রাসাফ্ফ ৪২৯ 


স্চনা যদি কাফিরদের পক্ষ থেকে হয়ে থাকে, তবে এতে খুক্টধর্মে জিহাদের অস্তিত্ব জরুরী 
হয় না)। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


دم ۵ بر م او کے کی سے وہ سے و م سس رو AS‏ 


منون با له ور سول و ْجا هد ون نی سبیل اهب ملعم وا ذفسکم 


এই আয়াতে ঈমান এবং ধনসম্পদ ও জীবনপণ করে জিহাদ করাকে বাণিজ্য আখ্যা 
দেওয়া হয়েছে। কারণ, বাণিজ্যে যেমন কিছু ধনসম্পদ ও শ্রম ব্যয় করার বিনিময়ে মুনাফা 
অজিত হয়, তেমনি ঈমান সহকারে আল্লাহ্‌র পথে জান ও.মাল ব্যয় করার বিনিময়ে আল্লা- 
হর সন্তুষ্টি ও পরকালের চিরস্থায়ী নিয়ামিত অজিত হয়। পরবতী আয়াতে তাই বলা 
হয়েছে যে, যে এই বাণিজ্য অবলম্বন করবে, আল্লাহ্‌ তা'আলা তার গোনাহ্‌ মাফ করবেন 
এবং জান্নাতে উৎকৃষ্ট বাসগৃহ দান করবেন। এসব বাসগুহে সর্বপ্রকার আরাম ও বিলাস 
ব্যসনের সরঞ্জাম থাকবে । অতঃপর পরকালীন নিয়ামতের সাথে কিছু ইহকালীন নিয়াম- 
তেরও ওয়াদা করা হয়েছে ঃ 


৯025 ja 3 ~2‏ مس مس ہج ور .ہے ترا ی وگ ۸ 5 

۔نعمت 6م٭ آ خری۔۔و ا خری نحبو نها نمرمن الله ء و فلج فر یب 
এর বিশেষণ। অর্থ এই যে, পরকালীন নিয়ামত ও বাসগৃহ তো পাওয়া যাবেই; ইহকালেও‏ 
একটি নগদ নিয়ামত পাওয়া যাবে, তা হচ্ছে আল্লাহ্‌র সাহায্য ও আসন্ন বিজয় । অর্থাৎ‏ 
7১ শব্দটি পরকালের বিপরীতে ধরা হলে ইসলামের‏ پب. শত্রুদেশ বিজিত হওয়া । এখানে‏ 


সকল বিজয়ই এর মধ্যে অন্তভূক্ত রয়েছে। আর যদি 2565 ثر هب‎ ধরা হয়, তবে এর 
وم سم‎ 3 


প্রথম অর্থ হবে খায়বর বিজয় এবং এরপর মন্কা বিজয়। 1৪ 7০ অর্থাৎ তোমরা 


এই নগদ নিয়ামত খুব পছন্দ কর। কারণ, মানুষ স্বভাবগতভাবে নগদকে পছন্দ করে। 
OR Sr پر سم و‎ রা তা سے‎ 


কোরআনে বলা হয়েছে ঃ 5৯৮ ০০০ ঠা ৩৮৪ অর্থাৎ মানুষ তড়িঘড়ি পছন্দ 


করে। এর অর্থ এই নয় যে, পরকালীন নিয়ামত তাদের কাছে প্রিয় নয়। বরং অর্থ এই যে, 
পরকালের নিয়ামত তো তাদের প্রিয় কাম্যই কিন্তু স্বভাবগতভাবে e নগদ নিয়ামতও তারা 
৪৮৭ উর 


ক লাগ A“ 


শব্দটি ১9) 19৯ -এর বহুবচন। এর অর্থ আন্তরিক বন্ধু। যারা ঈসা (আ)-র‏ حو ار 
বলা হত। সূরা আল-ইমরানে বণিত‏ حوا ر ی প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, তাদেরকে‏ 
হয়েছে যে, তাদের সংখ্যা ছিল বারজন। এই আয়াতে ঈসা (আ)-র আমলের একটি ঘটনা‏ 


৪৩০ _ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 
উল্লেখ করে মুসলমানদেরকে আল্লাহ্‌র দীনের সাহায্যের জন্য তৈরী হতে উৎসাহিত করা 


হয়েছে। হযরত ঈসা আ) শন্রুদের উৎপীড়নে অতিষ্ঠ হয়ে ۰: 


AAT A 


&1 می | نصا ری ۱ ا لی‎ অর্থাৎ আল্লাহ্‌র দীন প্রচারে কে আমার সাহায্যকারী হবে? 


প্রত্যত্তরে বারজন লোক আনুগত্যের শপথ করে এবং খুস্টধর্ম প্রচারে উল্লেখযোগ্য ভুমিকা 
পালন করে। অতএব, মুসলমানদেরকেও আল্লাহ্‌র দীন প্রচারে সাহায্যকারী হওয়া উচিত। 


সাহাবায়ে কিরাম এই আদেশ পালনে বিশ্বের ইতিহাসে অনন্য নযীর স্থাপন করেন । 
তাঁরা রসূলল্লাহ সো) ও দীনের খাতিরে সারা বিশ্বের শত্রুতা বরণ করে নেন, অকথ্য নির্যাতন 
সহ্য করেন এবং নিজেদের ধনসম্পদ ও জীবন বিসর্জন দেন। অবশেষে আল্লাহ, তা'আলা 
তাঁদেরকে বিজয় ও সাহায্য দ্বারা ভূষিত করেন এবং শন্ুদের মুকাবিলায় প্রাধান্য দান করেন। 
বহু শন্ত্রুদেশ তাঁদের করতলগত হয় এবং তারা 313 শাসনক্ষমতাও অজন করেন। 


ADT BG oa A A Br A ৮৮0৮. 


فا منمت lb‏ مرن بنی | سرا گیل os bs;‏ فا ید نا الذ ین 


1৮55 পা‏ سح وی ۸ سے وت 


৩৪১৯৬ 1৮০ ৩ اا ا‎ 


খস্টানদের তিন দল £ و رج ا‎ আয়াতের তফসীরে হযরত আবদুল্লাহ্‌ ইবনে 
আব্বাস (রা) থেকে বর্ণনা করেন, ঈসা আট) আসমানে উথ্থিত হওয়ার পর খৃস্টান জাতি 
তিন দলে বিভক্ত হয়ে পড়ে। একদল বললঃ তিনি আল্লাহ্‌ ছিলেন এবং আসমানে চলে 
গেছেন। দ্বিতীয় দল বলল £ তিনি আল্লাহ ছিলেন না বরং আল্লাহ্‌র পুত্র ছিলেন। এখন 
আল্লাহ্‌ তাঁক্ষে আসমানে উঠিয়ে নিয়েছেন এবং শব্রুদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। 
তৃতীয় দল বিশুদ্ধ ও সত্য কথা বলল। তারা বলল £ তিনি আল্লাহ ও ছিলেন না, আল্লাহ্‌র 
পুন্রও ছিলেন না বরং আল্লাহ্‌র দাস ও রসুল ছিলেন। আল্লাহ, তা আলা 61 ×۳ 
কবল থেকে হিফাঘত ও উচ্চ মর্তবা দান করার জন্য 2 উঠিয়ে নিয়েছেন। তারাই 
ছিল সত্যিকার ঈমানদার । প্রত্যেক দলের সাথে কিছু কিছু জনসাধারণও যোগদান করে 
এবং পারস্পরিক কলহ বাড়তে বাড়তে যুদ্ধের উপক্রম হয়। ঘটনাচক্রে উভয় কাফির 
দল 5 মুকাবিলায় প্রবল হয়ে উঠে। অবশেষে আল্লাহ্‌ ساس‎ সর্বশেষ পয়গম্বর 
(সা)-কে প্রেরণ করেন। তিনি মুমিন দলকে সমর্থন দেন। এভাবে পরিণামে মু'মিন দল 
যুক্তিপ্রমাণের নিরিখে বিজয়ী হয়ে যায়। ---(মাযহারী ) 


AFH “۸ ۲ 


এই তফসীর অনুযায়ী 15০ ۲ لد یی‎ বলে ঈসা (আ)-র উম্মতের মু’মিন- 


গণকেই বোঝানো হয়েছে, যারা রসূলুল্লাহ (সা)-র সাহায্য ও সমর্থনে বিজয়-গৌরব অজন' 
করবে।---( মাযহারী ) কেউ কেউ বলেনঃ ঈসা আ)-র আসমানে উথ্থিত হওয়ার পর 


সুরা সাফ্ফ ৪৩১ 


খুস্টানদের মধ্যে দুই দল হয়ে যায়। একদল ঈসা (আ)-কে আল্লাহ্‌ অথবা আল্লাহ্র পুত্র 
আখ্যায়িত করে মুশরিক হয়ে যায় এবং অপর দল বিশুদ্ধ ও খাঁটি দীনের উপর প্রতিষ্ঠিত 
থাকে। তারা ঈসা (আ)-কে আল্লাহ্‌র দাস ও রসূল মান্য করে। এরপর মুশরিক ও মুমিন 
দলের মধ্যে যুদ্ধ সংঘটিত হলে আল্লাহ্‌ তা“আলা মুমিনদেরকে কাফির দলের বিরুদ্ধে বিজয়ী 
করেন। কিন্তু একথাই প্রসিদ্ধ যে, ঈসা (আ)-র ধর্মে জিহাদ ও যুদ্ধের বিধান ছিল না। 
তাই মুমিন দলের যুদ্ধ করার কথা অবান্তর মনে হয়। ---(রূহুল-মা“আনী) উপরে তফসী- 
রের সার-সংক্ষেপে এর জওয়াবের AS NS করা হয়েছে যে, সম্ভবত যুদ্ধের স্চনা কাফির 
খুস্টানদলের পক্ষ থেকে হয়েছিল এবং মু'মিনরা প্রতিরক্ষামূলক যুদ্ধ করতে বাধ্য 9 | 
এটা প্রকৃতপক্ষে জিহাদ ও যুদ্ধের মধ্যে পড়ে না। 


kno) | سيو وڈ‎ 
5771 7 
মদীনায় অবতীর্ণ, ১১ আয়াত, ২ রুকু 


EE =e da 
নি BI Loi lb 4, 124 


2 
م‎ 6105 RS IT SIL ES GS Ibo ی‎ 4 


৩ ৩৪ 7‏ 1521 
2৫ $/‏ د2 میک ₹০%‏ 
و موم الب وله 


০৮0০ "ورن کنو‎ 
১০76 2 فو‎ BEE TAs Cu SS ys 
مَل‎ © FS وان الم‎ ES RS BUS 
জের IP UL Gh 
یف مکل الق زین یی وله یره لیر‎ 
& 56761239574 605৩ ০৯১) 
দু4৫5৯৮৮৩ ৩১০১৮ ৯৮ من دونالتاس‎ 
بالطلینی مقل ری‎ ns dls PGi SAIS GW 
5 ১৮১১৫ ویم ثم‎ 4০৮৮ ও 
6 CLS RIGA IOS 

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু 


(৯) রাজ্যাধিপতি, পবিত্র, পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহ্র পবিত্রতা ঘোষণা করে, 
যাকিছু আছে নভোমগুলে ও যা কিছু আছে ভূমণ্ডলে | (২) তিনিই নিরক্ষরদের মধ্য 
















সূরা জুমু"আ 8৩৩ 
থেকে একজন রসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন তাঁর আয়াতসমূহ, তাদে- 
রকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত । ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্ট- 
তায় লিগ্ত। (৩) এই রসূল প্রেরিত হয়েছেন অন্য আরও লোকদের জন্য, যারা এখনও 
তাদের লাথে মিলিত হয়নি । তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময় । (8) এটা আল্লাহ্র FÎ, 
যাকে ইচ্ছা তিনি তা দান করেন। আল্লাহ মহারুপাশীল। (৫) যাদেরকে তওরাত দেওয়া 
হয়েছিল, অতঃপর তারা তার অনুসরণ করেনি, তাদের দৃষ্টান্ত সেই গাধা, যে পুস্তক বহন 
করে। যারা আল্লাহর আয্মাতসমূহকে মিথ্যা বলে, তাদের দৃষ্টান্ত কত নিরুষ্ট। আল্লাহ্‌ 
জালিম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। (৬) বনুন---হে ইহুদীগণ, যদি তোমরা দাবী 
কর যে, তোমরাই আল্লাহ্‌র বদ্ধু---অন্য কোন মানব নয়, তবে তোমরা স্বত্যু কামনা কর 
ঘদি তোমরা সত্যবাদী হও। (৭) তারা নিজেদের ক্লতকর্মের কারণে কখনও স্থত্যু কামনা 
করবে না। আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবগত আছেন। (৮) বলুন, তোমরা 
যে স্বত্যু থেকে পলায়ন কর, সেই স্বত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে, অতঃপর তোমরা 
অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানী আল্লাহ্‌র কাছে উপস্থিত হবে। তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন 
সেই সব কর্ম,যা তোমরা করতে। 


تست 


তফসীরের সার-সংক্ষেপ 

রাজ্যাধিপতি, পবিত্র, পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহ্‌র পবিত্রতা ঘোষণা করে 
(মুখে অথবা অবস্থার মাধ্যমে) যা কিছু আছে নভোমণ্ডলে এবং যা কিছু আছে ভূমণ্ডলে। 
তিনিই (আরবের) নিরক্ষরদের মধ্যে তাদেরই (সম্প্রদায়ের ) মধ্য থেকে একজন PATI 
প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে তাঁর আয়াতসমূহ পাঠ করেন। তাদেরকে (ভ্রান্ত বিশ্বাস 
ও কুচরিন্র থেকে ) পবিত্র করেন এবং কিতাব ও হিকমত শিক্ষা দেন (সব ধর্মীয় জরুরী জ্ঞান 
এর অন্তর্ভুক্ত )। ইতিপূর্বে (অর্থাৎ তীর আবির্ভাবের পূর্বে ) তারা প্রকাশ্য পথন্রষ্টতায় লিপ্ত 
ছিল। (অর্থাৎ শিরক ও কুফরে লিপ্ত ছিল। মানে অধিকাংশ লোক লিপ্ত ছিল। কেননা, 
মূর্খতা যুগেও কিছুসংখ্যক একত্ববাদী বিদ্যমান ছিল)। এই রস্ল অন্য আরও লোকদের 
জন্য প্রেরিত হয়েছেন, যারা (মুসলমান হয়ে) তাদের অন্তর্ভুক্ত হবে কিন্ত এখনও তাদের 
সাথে মিলিত হয়নি (ইসলাম গ্রহণ না করার কারণে অথবা তারা এখনও জন্মগ্রহণই করেনি । 
এতে কিয়ামত পর্যন্ত আরব-অনারব সব লোক অন্তর্ভুক্ত হয়ে গেছে। মুসলমান সব ইস- 
লামের সম্পর্কে এক ও অভিন্ন, তাই তাদেরকে ৪৮ বলা হয়েছে ।---€ খাষেন ) তিনি 
পরাক্রমশালী প্রক্তাময়। (তাই এমন নবী প্রেরণ করেছেন)। এটা (অর্থাৎ রসূলের মাধ্যমে 
পহদ্্জ্টতা থেকে মুক্তি পেয়ে কিতাব ও হিদায়তের দিকে আসা) আল্লাহ্‌ তাআলার ক্ুপা, 
তিনি যাকে ইচ্ছা,তা দান করেন। আল্লাহ, মহাক্পাশীল। (সবাইকে দিলেও দিতে পারেন, 
কিন্ত তিনি স্বীয় প্রজাবলে যাঁকে ইচ্ছা দেন এবং বঞ্চিত রাখেন । উপরে নিরক্ষরদের 
মু’মিন হওয়া এবং ইহুদী আলিমদের মুমিন না হওয়া থেকে এ কথা সুস্পন্ট। অতঃপর 
রিসালত অমান্যকারীদের নিন্দায় বলা হচ্ছে 8) যাদেরকে তওরাত মেনে চলতে বলা 

5 ۱ چم 


৪৩৪  তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


হয়েছিল, অতঃপর তারা তা মেনে চলেনি, তাদের দৃষ্টান্ত সেই গাধা, যে পুস্তক বহন করে 
(কিন্তু পুস্তকের উপকার পায় না। তেমনিভাবে জ্ঞানের আসল উদ্দেশ্য ও উপকার হচ্ছে 
তদনুযায়ী কাজ করা। এটা না হলেজ্তানার্জন পণুশ্রম মান্র। জন্তদের মধ্যে গাধা প্রসিদ্ধ 
বেওকুফ। তাই বিশেষভাবে একে উল্লেখ করে অধিক দ্বণা প্রকাশ করা হয়েছে )। যারা 
আল্লাহ্‌র আয়াতকে মিথ্যা বলে তাদের দৃষ্টান্ত কত নিকৃষ্ট (যেমন এই ইহুদীরা )। আল্লাহ্‌ 
তা'আলা জালিম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। ] কারণ তারা জেনে-বুঝে হঠকারিতা 
করে। হঠকারিতা ত্যাগ করলেই তাদের পথপ্রদর্শন হবে । তওরাত মেনে চলার জন্য 
রসূলুল্লাহ্‌ (সা)-র প্রতি বিশ্বাস স্থাপন করা জরুরী। সৃতরাং বিশ্বাস স্থাপন না করা তওরাত 
অমান্য করার নামান্তর। যদি তারা বলে যে, তারা এতদসন্ত্বেও আল্লাহ্‌র প্রিয়, তবে ] আপনি 
বলুন £ হে ইহুদীগণ, যদি তোমরা দাবী কর যে, তোমরাই আল্লাহ্‌র বন্ধ---অন্য মানুষ 
নয়, তবে (এর সত্যায়নের জন্য) তোমরা স্ৃত্যু কামনা কর যদি তোমরা (এই দাবীতে ) 
সত্যবাদী হও। (আমি সাথে সাথে এ কথাও বলে দিচ্ছি যে) তারা নিজেদের রুতকর্মের 
কারণে (অর্থাৎ শাস্তির ভয়ে ) কখনও মৃত্যু কামনা করবে না। আল্লাহ্‌ জালিমদের সম্পর্কে 
সম্যক অবগত আছেন। (বিচারের দিন আসলে অপরাধের বিবরণ শুনিয়ে শাস্তির আদেশ 
দেবেন। শাস্তির এই প্রতিশ্র্তিকে জোরদার করার জন্য আপনি একথাও ) বলুন £ তোমরা 
যে মৃত্য থেকে পলায়ন কর, (এবং বন্ধুত্ব দাবী করা সত্ত্বেও শাস্তির ভয়ে যা কামনা কর না) 
সেই মৃত্যু (একদিন ) অবশ্যই তোমাদের মুখোমুখি হবে । অতঃপর তোমরা অদৃশ্য ও 
দৃশ্যের জ্ঞানী আল্লাহ্র কাছে নীত হবে। তিনি তোমাদেরকে তোমাদের রুতকর্ম জানিয়ে 
দেবেন (এবং শাস্তি দেবেন ) | 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


و هس یی و 


৬1১৬০) ৪৬4 ০‏ وما نی الا رص 


3 ی و ডে”‏ 


সূরা £4৯ ও 64১ শব্দ দ্বারা শুরু হয়, সেগুলোকে 'মুসাববাহাত” বলা হয়। 


এসব সূরায় নভোমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর জন্য আল্লাহ্‌র পবিত্রতা 
পাঠ সপ্রমাণ করা হয়েছে। অবস্থার মাধ্যমে এই পবিত্রতা পাঠ সবারই বোধগম্য। কারণ, 
স্্ট জগতের প্রতিটি অণু-পরমাণু তার প্রজ্ঞাময় BIT ewt ও অপার শক্তি-সামর্যের 
সাক্ষ্যদাতা। এটাই তার পবিত্রতা পাঠ। নির্ভুল সত্য এই যে, প্রত্যেক বস্তু তার নিজস্ব 
ভঙ্গিতে আক্ষরি'ক অর্থেও পবিত্রতা পাঠ করে। কেননা, আল্লাহ্‌ তাআলা প্রত্যেক জড় ও 
অজড় পদার্থের মধ্যে তার সাধ্যানুযায়ী চেতনা ও অনুভূতি রেখেছেন। এই চেতনা ও অনু- 
ভূতির অপরিহার্য দাবী হচ্ছে পবিত্রতা পাঠ। কিন্তু এসব বস্তুর পবিন্রতা পাঠ মানুষ শ্রবণ 


ASA e "22১78 A te 


বরে | তাই কোরআনে বলা লা হযেছে 8. পক کن لا لغقهو ن‎ ১-_ অধিকাংশ 


সূরা জুমু"আ : ৪৩৫ 
স্রার শুরুতে অতীত পদবাচ্যে مم‎ বলা হয়েছে । কেবল সূরা জুম'আ ও সূরা তাগা- 
শট (8৮ ۱ 
বুনে ভবিষ্যৎ পদবাচ্যে ৫৮ ব্যবহার করা হয়েছে। এতে ভাষাগত অলংকার এই যে, 
অতীত পদবাচ্যে নিশ্চয়তা রোঝায় । এ কারণে অধিকাংশ ক্ষেত্রে তাই ব্যবহাত হয়েছে। 
ভবিষ্যৎ পদবাচ্য সদাসর্বদা হওয়া বোঝায়। এই অর্থ বোঝাবার জন্য দুই জায়গায় এই পদ 
ব্যবহার করা হয়েছে। 


سا ے 10 LAS”‏ 


শব্দটি: 1 এর বহ-‏ | مههن-س هو ال ی بعش فی الا بین رو 


বচন। এর অর্থ নিরক্ষর । আরবরা এই পদবীতে সুবিদিত। কারণ, তাদের মধ্যে লেখাপড়ার 
প্রচলন ছিল না। লেখাপড়া জানা লোক খুব কম ছিল। এই আয়াতে আল্লাহ্‌ তা'আলার 
মহাশক্তি প্রকাশ করার জন্য বিশেষভাবে আরবদের জন্য এই পদবী অবলম্বন করা হয়েছে 
এবং এ কথাও বলা হয়েছে যে, প্রেরিত রসূলও তাদেরই এক্ষজন অর্থাৎ নিরক্ষর। কাজেই 
এটা বি্ময়কর ব্যাপার যে, গোটা জাতি নিরক্ষর এবং তাদের কাছে যে রসূল প্রেরিত হয়েছেন, 
তিনিও নিরক্ষর। অথচ যেসব কর্তব্য এই রস্লকে সোপর্দ করা হয়েছে, সেগুলো সবই এমন 
শিক্ষামূলক ও সংস্কারমূলক যে, কোন নিরক্ষর ব্যক্তি এগুলো শিক্ষা দিতে পারে না এবং কোন 
নিরক্ষর জাতি এগুলো শিখার যোগ্য নয়৷ 

৷ একে একমাত্র আল্লাহ্‌ তাআলার অপার শক্তিবলে রসূলে করীম (সা)-এর অলৌকিক 
ক্ষমতাই আখ্যা দেওয়া যায় যে, তিনি যখন শিক্ষা ও সংস্কারের কাজ শুরু করেন, তখন এই 
নিরক্ষরদের মধ্যেই এমন সুপণ্ডিত ও দার্শনিকের আবির্ভাব ঘটল, যাদের জ্ঞান ও প্রক্তা, বুদ্ধি 
ও কুশলতা এবং উৎকৃষ্ট কর্মপ্রতিভা সারা বিশ্বের স্বীকৃতি ও প্রশংসা কুড়িয়েছে । 


তা A ॥ ৬ পাঠ পা LTA ATTAIN‏ و« و و و 


পয়গম্বর প্রেরণের তিন উদ্দেশ্য ৪৮০৪ ১৮8৯5785531 ৪১০1০ 


سے سے 


ইজ ب و‎ 30 এই আয়াতে আল্লাহ্‌ তা'আলার নিয়ামত বর্ণনা প্রসঙ্গে রসূলু- 


ল্লাহ দিত তিনটি গুণ سد‎ করা হয়েছেঃ এক. কোরআনের আয়াত তিলাওয়াত, 
দুই. উম্মতকে বাহ্যিক ও অভ্যন্তরীণ সকল প্রকার অপবিভ্রতা থেকে পবিত্র করা, তিন. 
কিতাব ও হিকমত শিক্ষা দেওয়া 

এই তিনটি বিষয়ই উম্মতের জন্য যেমন আল্লাহ. তাআলার নিয়ামত, তেমনি রসূলু- 
ল্লাহ্‌ সো)-কে প্রেরণ করার উদ্দেশ্যেরও অন্তভূ্ত। 


و ۵ ۵ ۵ ۱ 


(৪১:০১ ৩১ 2১8-এর আসল অর্থ অনুসরণ করা । পরিভাষায় শব্দটি‏ ۱ و 


চিএ পা রি ¦ ৩১1 বলে কোরআনের আয়াত বোঝানো 
হয়েছে। (৮৪৬ শব্দে বলা হয়েছে যে, রসূলুল্লাহ সো)-কে প্রেরণ করার এক উদ্দেশ্য এই যে, 
তিনি মানুষকে কোরআনের আয়াতসমূহ পাঠ করে শোনাবেন। | 


৪৩৬ তফসীরে মা"আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


A AWS K : 
দ্বিতীয় উদ্দেশ্য بز كھهم‎ এটা! نز کی‎ থেকে উদ্ভূত । অর্থ পবিত্ৰ করা । 


অভ্যন্তরীণ দোষ থেকে পবিত্র করার অর্থে অধিকতর ব্যবহৃত হয় অর্থাৎ কুফর, শিরক ও 
কুচরিন্রতা থেকে পবিত্র করা। কোন সময় বাহ্যিক ও অভ্যন্তরীণ সর্বপ্রকার পবিত্রতার জন্যও 
' ব্যবহৃত হয়। এখানে এই ব্যাপক অর্থই উদ্দেশ্য। 


و رر و و و 


তৃতীয় উদ্দেশ্য ৪৯2 ০ এ ৪৯২ কিতাব’ বলে কোরআন পাক 


এবং হিকমত" বলে রসূলুল্লাহ (সা) থেকে বণিত উক্তিগত ও কৰ্মগত শিক্ষাসমূহ বোঝানো 
হয়েছে। তাই অনেক তফসীরকার এখানে হিক মতের তফসীর করেছেন সুন্নাহ্‌ । 


একটি প্রশ্ন ও উত্তর £ এখানে প্রশ্ন হয় যে, তিলাওয়াতের পরই কিতাব শিক্ষাদানের 
কথা এবং এরপর পবিত্র করার কথা উল্লেখ করা বাহ্যত সঙ্গত ছিল। কেননা, এই বিষয়- 
aT স্বাভাবিক ক্রম তাই । প্রথমে তিলাওয়াত অর্থাৎ ভাষা ও অর্থ সম্ভার শিক্ষা দেওয়া হয়। 
এর পরিণতিতে কর্ম ও চরিত্র সংশোধনের পালা আসে। কোরআন পাকে এই আয়াত কয়েক 
জায়গায় বণিত হয়েছে। অধিকাংশ জায়গায় স্বাভাবিক ক্রম পরিবর্তন করে তিলাওয়াত 
ও শিক্ষাদানের মাঝখানে তাষযকিয়া তথা কর্ম ও চরিত্র সংশোধনের কথা উল্লেখ করা হয়েছে। 


রূহুল-মা'আনীতে এর জওয়াবে বলা হয়েছে, যদি স্বাভাবিক ক্রম অবলম্বন করা হত, 
তবে এই 5757 মিলে এক-একটি স্বতন্ত্র বিষয় হত, যেমন চিকিৎসার ব্যবস্থাপন্রে কয়েক 
প্রকার উষধের সমষ্টিকে একই ওঁষধ বলা হয়ে থাকে । এখানেও এই সত্য ফুটিয়ে তোলা 
হয়েছে যে, এই বিষয়ন্ত্রয়ে আলাদাভাবে স্বতন্ত্র নিয়ামত এবং পৃথক পৃথকভাবে রিসালতের 
কর্তব্য সাব্যস্ত করা হয়েছে। ক্রম পরিবর্তন করার ফলে এদিকে ইঙ্গিত হতে পারে। 


সূরা বাকারায় এই আয়াতের বিস্তারিত তফসীর অনেক জ্ঞাতব্য বিষয়সহ বণিত 
হয়েছে। 


॥ 5 পানি ۴ AIA পাকে مس‎ 
بهم وهو العزيز الحکیم‎ ঠিক منهم ما‎ ০৪৯15758০৯1 
এর শাব্দিক অর্থ অন্য লোক । | چه- لما پلعشرا بهم‎ অর্থ যারা এখন পর্যন্ত তাদের 


অর্থাৎ নিরক্ষরদের সাথে মিলিত হয়নি । এখানে কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মুসল- 
মানকে বোঝানো হয়েছে। এতে ইঙ্গিত রয়েছে যে, কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মুসল- 
মানকে প্রথম কাতারের মৃ'মিন অর্থাৎ সাহাবায়ে কিরামের সাথে সংযুক্ত মনে করা হবে। 
এটা নিঃসন্দেহে পরবর্তী মূসলমানদের জন্য সুসংবাদ ---(রূহল-মা‘আনী ) 


কেউ কেউ اخرین‎ শব্দটিকে (১%%% 1-এর উপর ৮৯৮০ করেছেন। এর 
সারমর্ম এই যে, আল্লাহ্‌ তা'আলা তর রসূলকে নিরক্ষরদের মধ্যে এবং তাদের মধ্যে প্রেরণ 
করেছেন, যারা এখনও নিরক্ষরদের সাথে মিলিত হয়নি । এখানে প্রশ্ন হয় যে, উপস্থিত 
লোকদের মধ্যে রসুল প্রেরণ করার বিষয়টি বোধগম্য কিন্তু যারা এখনও দুনিয়াতে আগমনই 


সুরা জুম'আ ৪৩৭ 


করেনি, তাদের মধ্যে রস্ল প্রেরণ করার মানে কিঃ বয়ান্ল-কোরআনে বলা হয়েছে, 
তাদের মধ্যে প্রেরণ করার অর্থ তাদের জন্য প্রেরণ করা فی‎ শব্দটি আরবী ভাষায় এই 
অৰ্থেও 1 ۰ 


কেউ কেউ عطف ود آ خرین‎ মেনেছেন ৪০42 -এর সর্বনামের-উপর। 
এর অর্থ এই হবে যে, রস্ল্ল্লাহ (সে) শিক্ষা দেন নিরক্ষরদেরকে এবং তাদেরকে যারা এখনও 
তাদের সাথে মিলিত হয়নি ।--(মাযহারী ) 


সহীহ বুখারী ও মুসলিমে হযরত আবূ হুরায়রা রো) বর্ণনা করেন, আমরা 
3755 সো)-র কাছে বসা ছিলাম, এমতাবস্থায় সূরা জুমূ“আ অবতীর্ণ 7 তিনি 


আমাদেরকে তা পাঠ করে শুনান। তিনি 15৪ ৩০৮ 02৯15 পাঠ 


করলে আমরা আয করলাম £ ইয়া রাস্লাল্লাহ ! এরা কারা £ তিনি নিরুত্তর রইলেন । 
দ্বিতীয় বার, তৃতীয় বার প্রশ্ন করার পর তিনি পার্থে উপবিষ্ট সালমান ফারসী (রা)-র গায়ে 
হাত রাখলেন এবং বললেন £ যদি ঈমান সুরাইয়া নক্ষন্ের সমান উচ্চতায়ও থাকে, তবে 
তার সম্প্রদায়ের কিছু লোক সেখান থেকেও ঈমানকে নিয়ে আসবে ।---(মাযহারী ) 


এই রেওয়ায়েতেও পারস্যবাসীদের কোন বৈশিষ্ট্য প্রমাণিত হয় না বরং এতটুকু 
বোঝা যায় যে, তারাও (১৯ 7৯ 1 অর্থাৎ অন্য লোকদের সমস্টির অন্তর্ভুক্ত । এই হাদীসে 
অনারবদের যথেষ্ট ফযীলত ব্যক্ত হয়েছে ।---( মাযহারী ) 


Ger aS Ae wer FF AS AT AL ۵ 5 م2‎ us م عق ي‎ 


০৪ 04‏ ين حملوا التو راء ثم لم ملو ها كمل الحمار يحمل اسغارا 


শব্দটি 1৯১ “এর বহুবচন। এর অর্থ বড় পুস্তক। পূর্ববর্তী আয়াতসমূহে‏ اسغا و 
নিরক্ষর লোকদের মধ্যে রসূলুল্লাহ (সা)-র আবির্ভাব ও নবুয়ত এবং তাকে প্রেরণ করার‏ 
তিনটি উদ্দেশ্য যে ভাষায় ব্যক্ত হয়েছে, তওরাতেও তা প্রায় একই ভাষায় বির্ত হয়েছে।‏ 
এর পরিপ্রেক্ষিতে রসূলুল্লাহ্‌ (সো)-কে দেখামান্রই তাঁর প্রতি বিশ্বাস স্থাপন করা ইহুদীদের‏ 
উচিত ছিল। কিন্তু পাথিব জীকজমক ও ধনৈশ্বর্ষ তাদেরকে তওরাত থেকে বিমুখ করে‏ 
রেখেছে । ফলে তারা তওরাতের পণ্ডিত হওয়া সম্ত্বেও তওরাতের নির্দেশাবলী বাস্তবায়নের‏ 
দিক দিয়ে সম্পূর্ণ মূর্খ ও অনভিজের পর্যায়ে চলে এসেছে । আলোচ্য আয়াতে তাদের নিন্দা‏ 
করে বলা হয়েছে যে, যাদেরকে তওরাতের বাহক করা হয়েছিল অর্থাৎ অযাচিতভাবে আল্লা-‏ 
হর এই নিয়ামত দান করা হয়েছিল, তারা যথাযথভাবে একে বহন করেনি অর্থাৎ তারা‏ 
তওরাতের নির্দেশাবলীর পরোয়া করেনি। ফলে তাদের দৃষ্টান্ত হচ্ছে গর্দভ, যার পিঠে‏ 
জান-বিজানের রহদাকার গ্রন্থ চাপিয়ে দেওয়া হয়। এই গর্দভ সেই বোঝা বহন তো করে‏ 
কিন্তু তার বিষয়বস্তর কোন খবর রাখে না এবং তাতে তার ফোন উপকারও হয় না। ইহদী-‏ 
দের অবস্থাও তদ্রপ। তারা পাথিব সুখ-স্বাচ্ছন্দ্য অর্জনের জন্য তওরাতক্ষে বহন করে‏ 
এবং এর মাধ্যমে জনগণের মধ্যে জাকজমক ও প্রতিপত্তি লাভ করতে চায় কিন্তু এর দিক-‏ 
নির্দেশ দ্বারা কোন উপকার লাভ করে না।‏ 


৪৩৮ ) তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম 8 
তফসীরবিদগণ বলেন £ যে আলিম তার ইল্ম অনুযায়ী আমল করে না, তার ۵ 
ইহুদীদের দৃষ্টান্তের অনুরূপ । ) 
১১০০৯ شک محقږ ہو د نک د|‎ 
چا رپاتی بر وکتا ہے چند‎ 


আমলহীন আলিম চিন্তাবিদ ও সুধীজন কোনটাই নয়-_সে কয়েকটি কিতাব বহন- 
কারী চতুষ্পদ জন্ত 5 ۱ 


AS A ee ATL ASB ASAT ee AS 
تل یا ایھا لذ ین ھا د ر ار نکم ]لها ء لله من د ون‎ 
م‎ ASIAS A A AMA রশ 

2 و 2۸۶ 2 


ইহুদীরা তাদের কুফর, শিরক ও চরিন্রহীনতা সত্ত্বেও দাবী করত যে, . এ نحن ابنا‎ 


০৮৮‏ ن کے 


৮০ الله و احبا‎ অর্থাৎ আমরা ্রিয়জন। তারা নিজেদের 
ব্যতীত অন্য কাউকে জান্নাতের যোগ্য অধিকারী মনে করত না বরং তাদের বক্তব্য ছিল £ 


EAS তা শর কি লে Seen SF AG A 


ঘটা ০৯ ১৪ ০১ অৰ্থাৎ ইহুদী না হয়ে কেউ জামাতে‏ لا من کا ن هو دا 


দাখিল হতে পারবে না। তারা ষেন নিজেদেরকে পরকালের শাস্তি থেকে সম্পূর্ণ মুক্ত মনে 
করত এবং জান্নাতের নিয়ামতসমূহকে তাদের ব্যকিগত জায়গীর মনে করত । বলা বাহুল্য, 
যে ব্যক্তি বিশ্বাস করে যে, পরকালের নিয়ামতসমূহ ইহকালের নিয়ামত অপেক্ষা হাজারো 
গুণে শ্রেষ্ঠ এবং সে আরও বিশ্বাস করে যে, মৃত্যুর পরই সে এসব মহান ও চিরন্তন নিয়ামত 
অবশ্যই লাভ করবে, তার মধ্যে সামান্যতম বিবেক-বুদ্ধি থাকলে সে অবশ্যই মনেপ্রাণে 
মৃত্যু কামনা করবে । তার আন্তরিক বাসনা হবে যে, মৃত্যু শীঘ্বু আসুক, যাতে সে দুনিয়ার 
মলিন ও দুঃখ-বিষাদে পূর্ণ জীবন থেকে মুক্তি পেয়ে অকৃত্রিম সুখ ও শান্তির চিরকালীন 
জীবনে প্রবেশ করতে পারে। 

তাই আলোচ্য আয়াতে রসূলুল্লাহ সো)-কে নির্দেশ দেওয়া হয়েছেঃ আপনি ইহুদী- 
দেরকে বলুন,যদি তোমরা দাবী কর যে, সমগ্র মানবজাতির মধ্যে একমান্র তোমরাই আল্লা- 
হ্ব বন্ধু ও প্রিয়পান্ত এবং পরকালের আযাব সম্পর্কে তোমরা মোটেই কোন আশংকা না কর, 
তবে জান-বৃুদ্ধির দাবী এই যে, তোমরা মৃত্যু কামনা কর এবং স্বৃত্যুর জন্য আগ্রহান্বিত থাক। 


AA A A Be Der Conard er 


এরপর কোরআন নিজেই বলে $ ما قد مت | ید دهم‎ 193 1 ৬১ ০ 8 2 


সুরা জুম'আ ৪৩৯. 


অর্থাৎ তারা কখনও মৃত্যু কামনা করবে না। কারণ, তারা পরকালের জন্য কুফর, শিরক 
ও কুকর্ম ব্যতীত আর কিছুই পায়নি। অতএব তারা ভালরূপে জানে যে, পরকালে তাদের 
জন্য জাহান্নামের শাস্তিই অবধারিত রয়েছে । তারা আল্লাহ্র প্রিয়জন হওয়ার যে দাবী করে, 
তা সম্পূর্ণ মিথ্যা। এটাস্বয়ং তাদের অজানা নেই। তবে দুনিয়ার উপকারিতা লাভ করার 
জন্য তারা এ ধরনের দাবী করে। তারা আরও জানে যে, যদি রসূলুল্লাহ (সা)-র কথায় 
তারা মৃত্যু কামনা করে, তবে তা অবশ্যই কবুল হবে এবং তারা মরে যাবে। তাই বলা 
হয়েছে যে, ইহুদীরা মৃত্য কামন। করতেই পারে না। 


এক হাদীসে রসূলুল্লাহ্‌ সো) বলেন £ যদি এক্ষণে তাদের কেউ মৃত্যু কামনা করত, 
তবে সে তৎক্ষণাৎ স্ৃত্যুমুখে পতিত হত ।-_-(রূহুল-মা“আনী ) 


মৃত্যু কামনা জায়েয কি নাঃ সুরা বাক্কারায় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা 
হয়েছে। হাদীসে মৃত্যু কামনা করতে নিষেধ করা হয়েছে৷ এর প্রধান কারণ এই যে, দ্বনি- 
যাতে কারও এরুপ বিশ্বাস করার অধিকার নেই যে, সে স্ৃত্যুর পর অবশ্যই জান্নাতে যাবে এবং 
কোন প্রকার শান্তির আশংকা নেই। এমতাবস্থায় মৃত্যু কামনা করা আল্লাহ তা'আলার কাছে 
নিজের বাহাদুরী প্রকাশ করারই নামান্তর | 


ASIA 23 CO ee IA “এপ 


ود و کل ৬৪৭ ৩1‏ الز ی ০১৯‏ ا و 


উপরোক্ত দাবী সত্ত্বেও মৃত্যু কামনা থেকে বিরত থাকত। এর সারমর্ম মৃত্যু থেকে পলায়ন 
করা বৈনয়। অতএব আপনি তাদেরকে বলে দিনঃ যে মৃত্য থেকে তোমরা -পলায়নপর, 
তা অবশ্যই আসবে। আজ নয় তো কিছুদিন পর। সুতরাং মৃত্যু থেকে পলায়ন সম্পূর্ণত কারও 
সাধ্যে নেই । 

মৃত্যুর কারণাদি থেকে গলায়নের বিধান £ যেসব বিষয় স্বভাবত মৃত্যুর কারণ হয়ে 
থাকে, সেগুলো থেকে পলায়ন জ্ঞান-বুদ্ধি ও শরীয়তের পরিপন্থী নয়। একবার রসূলুল্লাহ্‌ (সা) 
একটি কাত হয়ে গড়া প্রাচীরের নীচ দিয়ে যাওয়ার সময় দ্রচত চলে যান। কোথাও অগ্নি- 
কাণ্ড সংঘটিত হলে সেখান থেকে পলায়ন না করা বিবেক ও শরীয়ত উভয়ের পরিপন্থী । কিন্তু 
আয়াতে যে মৃত্যু থেকে পলায়নের নিন্দা করা হয়েছে, এটা তার অন্তভূ-ক্ত নয়। যদি বিশ্বাস অক্ষুপ্জ 
থাকে এবং জানে যে, মৃত্যুর সময় এলে.তা থেকে পলায়ন নিষ্ফল । যেহেতু তার জানা নেই 
যে, এই অগ্নি অথবা বিষ অথবা অন্য কোন মারাত্মক বস্তুর মধ্যে নিদিষ্টভাবে তার মৃত্য 
লিখিত আছে কি না, তাই এ থেকে পলায়ন মৃত্যু থেকে পলায়ন নয়, যার নিন্দা করা হয়েছে । 

কোন জনপদে প্লেগ অথবা মহামারী দেখা দিলে সেখান থেকে পলায়ন করা জায়েয 
কিনা, এটা একটা স্বতন্ত্র মাস‘আলা। ফিকহ্‌ ও হাদীসগ্রন্থে এর বিবরণ লিপিবদ্ধ রয়েছে। 
তফসীরে রূহুল মা'আনীতে এই আয়াতের তফসীরেও এ সম্পর্কে যথেষ্ট আলোচনা করা 
হয়েছে। এখানে তা উদ্ধত করার অবকাশ নেই। 


| و وم ام رد Jil 4405122, ০% 8১1৯5‏ 





880 তফসীরে 2۳622-15127 ۱ অস্টম খণ্ড 


374 & 


1905 ১05 ও ودروا اء د لک یرک(‎ Als 
ی ان واذکروا 1 ارو‎ (1১২ 1৮915 فضت الصا 11561 الأزض‎ 

اس এই ৯৯০‏ و 517 0-7 কি‏ 
کر سے (৮,2৫5 ও‏ 48656 یر 7 ال من 


ট زیزع‎ L 2 21, 858) 


(৯) হে মুমিনগণ ! জুমু'আর দিনে যখন নামাযের আযান দেওয়া হয়, তখন তোমরা 
আল্লাহ্‌র স্মরণের পানে ত্বরা কর এবং বেচাকেনা বন্ধ কর । এটা তোমাদের জন্য উত্তম 
যদি তোমরা বুঝ। (১০) অতঃপর নামায সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং 
আল্লাহ্‌র অনুগ্রহ তালাশ কর ও আল্লাহ্‌কে অধিক স্মরণ কর যাতে তোমরা সফলকাম হও। 
(১১) তারা যখন কোন ব্যবসায়ের সুযোগ অথবা ক্রীড়াকৌতুক দেখে তখন আপনাকে 
দাড়ানো অবস্থায় রেখে তারা সেদিকে ছুটে যায়। বলুনঃ আল্লাহ্‌র কাছে যা আছে) তা ক্রীড়া- 
কৌতুক ও ব্যবসায় অপেক্ষা উৎ্ক্কষ্ট। আল্লাহ্‌ সর্বোত্তম রিঘিকদাতা । 








তফসীরের সার-সংক্ষেপ 
মুমিনগণ, জুমু'আর দিনে যখন (জুমু'আর ) নামাযের জন্য আযান দেওয়া হয় তখন 
তোমরা আল্লাহ্‌র স্মরণের (অর্থাৎ নামায ও খোতবার ) পানে ত্বরা করে চল এবং বেচাকেনা 
(এমনিভাবে প্রতিবন্ধক কর্মব্যস্ততা ) বন্ধ কর । ( অধিক গুরুত্বদানের জন্য বিশেষভাবে 
বেচাকেনার কথা উল্লেখ করা হয়েছে। কারণ, বেচাকেনা বর্জন করাকে উপকার বজন করা 
মনে করা হয় )। এটা ( অর্থাৎ বেচাকেনা ও কর্মব্যস্ততা ত্যাগ করে নামাযের দিকে ত্বরা করা) 
তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝ। (কেননা, এর উপকারিতা চিরস্থায়ী এবং বেচাকেনা 
ইত্যাদির উপকারিতা ক্ষণস্থায়ী )। অতঃপর (জুমৃ“আর ) নামায সমাপ্ত হয়ে গেলে (ইস- 
লামের প্রথমদিকে খোতবা পরে পাঠ করা হত। এমতাবস্থায় নামায সমাপ্ত হওয়ার অর্থ 
সংশ্লিষ্ট বিষয়াদিসহ সমাপ্ত হওয়া অর্থাৎ নামায ও খোতবা উভয়ই সমাপ্ত হওয়া, তখন 
তোমাদের জন্য অনুমতি আছে যে ) তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়, আল্লাহ্‌র অনুগ্রহ তালাশ 
কর (অর্থাৎ তখন পাথিব কাজকর্মের জন্য হাটে-বাজারে ছড়িয়ে পড়ার অনুমতি আছে ) এবং 
(এ সময়েও ) আল্লাহ্‌কে অধিক স্মরণ কর (অর্থাৎ আল্লাহ্‌র আদেশ ও জরুরী ইবাদত থেকে 
গাফিল হয়ে পাথিব কাজকর্মে মশগুল হয়ো না)যাতে তোমরা সফলকাম হও । (কারও 
কারও অবস্থা এই যে) তারা যখন কোন ব্যবসায়ের সুযোগ অথবা ক্ৰীড়া-কৌতুক দেখে, তখন 
আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে তৎপ্রতি ছুটে যায়। | বলুন £ আল্লাহ্র কাছে যা ( অর্থাৎ 


A TYTN | ৪৪১ 


সওয়াব ও নৈকট্য ) আছে, তা ক্রীড়া-কৌতুক ও ব্যবসায় অপেক্ষা উৎকৃষ্ট (যদি তা থেকে 
রিযিক রূদ্ধির লালসা থাকে, তবে বুঝে নাও যে) আল্লাহ সর্বোত্তম রিযিকদাতা। (তাঁর জরুরী 
ইবাদতে মশগুল থাকলে তিনি নির্ধারিত রিযিক দান করেন । এমতাবস্থায় তার আদেশ কেন 
বর্জন করা হবে 2) 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


YF پرڑ‎ ABD A ঢেল سس‎ 


پا ١‏ ها الذ ين ا منوا 1 ذا ৪1৯০2৮99৩১৮‏ فا سعوا 


مس هو میرم (ios!‏ لی ذ کر الله ৮৮) LS‏ 


দিন। তাই এই দিনকে ‘ইয়াওমুল জুমু‘আ’ বলা হয়। আল্লাহ্‌ তা‘আলা নভোমণ্ডল, 
ভমণ্ডল ও সমস্ত জগতকে ছয়দিনে সৃচ্টি করেছেন। এই ছয়দিনের শেষ দিন ছিল জুমু'আর 
দিন। এই দিনেই আদম (আ) সৃজিত হন, এই দিনেই তাঁকে জান্নাতে দাখিল করা হয় এবং 
এই দিনেই জান্নাত থেকে পৃথিবীতে নামানো হয়। কিয়ামত এই দিনেই সংঘটিত হবে। 
এই দিনে এমন একটি মুহূর্ত আসে, যাতে মানুষ যে দোয়াই করে, তাই কবুল হয়। এসব 
বিষয় সহীহ্‌ হাদীসে প্রমাণিত রয়েছে।-_-( ইবনে কাসীর) 


আল্লাহ্‌ তা“আলা প্রতি সপ্তাহে মানবজাতির সমাবেশ ও ঈদের رت‎ 
ছিলেন। কিন্তু পূর্ববর্তী উম্মতরা তা পালন করতে ব্যর্থ হয়। ইহুদীরা “ইয়াওমুস সাব্ত' 
তথা শনিবারকে নিজেদের সমাবেশের দিন নির্ধারিত করে নেয় এবং খুষ্টানরা রবিবারকে। 
আল্লাহ্‌ তা“আলা এই উচ্মতকেই তওফীক দিয়েছেন যে, তারা শুক্রবারকে মনোনীত করেছে। 
--(ইবনে কাসীর) মূর্খতা যুগে শুক্রবারকে “ইয়াওমে আরাবা বলা হত। আরবে কা'ব 
ইবনে লুঈ সর্বপ্রথম এর নাম “ইয়াওমুল জুমু'আ” রাখেন। এই দিনে কফোরায়েশদের সমাবেশ 
হত এবং কাব ইবনে লুঈ ভাষণ দিতেন। এটা রসূলুল্লাহ (সা)-র আবির্ভাবের পাঁচশ 
ষাট বছর পূর্বের ۱ 


কা'ব ইবনে লুঈ রসূলুল্লাহ সো)-র পূর্বপুরুষদের অন্যতম। আল্লাহ্‌ তা'আলা মূর্খতা 
যুগেও তাকে প্রতিমা পূজা থেকে রক্ষা করেন এবং একত্ববাদের তওফীক দান করেন। তিনি 
রসূলুল্লাহ (সা)-র আবির্ভাবের সুসংবাদও মানুষকে শ্তনিয়েছিলেন। কোরায়েশ গোত্র তাঁকে 
একজন মহান ব্যক্তি হিসাবে সম্মান করত। ফলে রসূলুল্লাহ সো) নবুয়ত লাভের পাঁচশ 
تچ‎ বছর পূর্বে যেদিন তার স্ৃত্যু হয়, সেদিন থেকেই কোরায়েশরা তাদের বছর গণনা শুরু 
করে। শুরুতে কা*বা গৃহের ভিত্তি স্থাপন থেকে আরবদের বছর গণনা আরম্ভ করা হত। 
কা'ব ইবনে লুঈ-এর মৃত্যুর পর তার মৃত্যুদিবস থেকেই বছর গণনা প্রচলিত হয়ে যায়। 
এরপর রস্লুল্লাহ (সা)-র জন্মের বছর যখন হস্তিবাহিনীর ঘটনা সংঘটিত হয়, তখন এদিন 
থেকেই তারিখ গণনা আরস্ত হয়। সারকথা এই যে, ইসলাম পূর্বকালেও কা'ব ইবনে 

gym 


৪৪২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


জুঈ-এর আমলে শুক্রবার দিনকে গুরুত্ব দান করা হত। তিনিই এই দিনের নাম জুমআর 
দিন রেখেছিলেন।--মোৌহহারী) 


ফোন কোন রেওয়ায়েতে আছে মদীনার আনসারগণ হিজরত ও জুমু'আর নামায 
ফরয হওয়ার পূর্বেই স্বকীয় মতামতের মাধ্যমে 7 দিনে সর্মাবেশ ও ইবাদতের ব্যবস্থা 
করত ।---(মাযহারী ) 


م 9 لو ص 


কণ! فدا ء ملو دو دى لاصو من هوم‎ বহলে আযান বোঝানো 


হয়েছে। ۳ EOE OE OE EE EEE OEE TEE 


এখানে এই অর্থই উদ্দেশ্য। কারণ, নামাযের জন্য দৌড়ে আসতে রসূলুল্লাহ (সা) নিষেধ করে- 
ছেন। তিনি বলেছেনঃ শান্তি ওগাল্তীর্য সহকারে নামাযের জন্য গমন কর। আয়াতের অর্থ 
এই যে,জুমু'আর দিনে জুমুআর আযান দেওয়া হলে আল্লাহ্‌র রিঘিকের দিকে ত্বরা কর। 
অর্থাৎ নামায ও খোতবার জন্য মসজিদে যেতে যত্রবান হও। যে ব্যক্তি দৌড় দেয়, সে 
অন্য ফোন কাজের প্রতি মনোযোগ দেয় না, তোমরাও তেমনি আযানের পর নামায ও খোতবা 


ব্যতীত অন্য কাজের দিকে মনোযোগ দিও না।---( ইবনে কাসীর ) کر الله‎ ১ বলে জুমু'আর 
নামায এবং এই নামাযের অন্যতম শর্ত খোতবাও বোঝানো হয়েছে।--- (মাযহারী ) 


HATA লে 


J ১ 5- অর্থাৎ বেচাকেনা ছেড়ে দাও। এতে বোঝা যায় যে,‏ و البیع 


জুমু'আর আযানের পর বেচাকেনা হারাম করা হয়েছে। এই আদেশ পালন করা বিক্রেতা 
ও ক্রেতা সবার উপর ফরয । বলা বাহুল্য, দোকানপাট বন্ধ করে দিলেই ক্রয়-বিক্রয় আপনা 
আপনি বন্ধ হয়ে যাবে। 


জ্ঞাতব্য £ জুমু'আর আযানের পর কৃষিকাজ, ব্যবসা-বাণিজ্য ও শ্রমসহ সকল কর্ম- 
ব্যস্ততা নিষিদ্ধ করাই উদ্দেশ্য ছিল। কিন্তু কোরআন পাক কেবল বেচাকেনার কথা উল্লেখ 
করেছেন। এতে ইঙ্গিত হতে পারে যে, ছোট ও বড় শহরের অধিবাসীদেরকে জুমু“আর নামায 
পড়ায় আদেশ দেওয়া হয়েছে। ছোট ছোট গ্রাম ও অনাবাদ জায়গায় জুমু"আ হবে না। তাই 
শহরবাসীদের সাধারণ হর্মব্যস্ততা ও বেচাকেনাই নিষিদ্ধ করা হয়েছে । ফিকহ্বিদগণ এ 
বিষয়ে একমত যে, আয়াতে বেচাকেনা বলে এমন প্রত্যেক কাজ করা নিষিদ্ধ করা হয়েছে, 
যা জুমু'আর নামাযে গমনে বিদ্ব সৃষ্টি করে। অতএব আযানের পর পানাহার করা, নিদ্রা 
যাওয়া, কারও সাথে কথা বলা, অধ্যয়ন করা ইত্যাদি সব নিষিদ্ধ। কেবল জুমূ 'আর প্রস্তুতি 
সম্পর্কিত কাজকর্ম করা যেতে পারে। 

শুরুতে জুম'আর আযান একটি ছিল, যা খোতবার পূর্বে ইমামের সামনে দাঁড়িয়ে 
দেওয়া হত। দ্বিতীয় খলীফা হযরত ওমর (রা)-এর আমল পর্যন্ত এই পদ্ধতিই প্রচলিত 
ছিল। হযরত ওসমান রো)-এর আমলে যখন মুসলমানদের সংখ্যা বেড়ে গেল এবং মদীনার 
চতুঙ্পার্থে ছড়িয়ে পড়ল তখন সেই আযান দুর পর্যন্ত স্তনা যেত না। তখন হযরত ওসমান 


সুরা TINT ) 88৩ 


(রা) মসজিদের বাইরে নিজ বাসগৃহ যাওরায় আরও একটি আঘানের ব্যবস্থা করলেন। 
এই আযান সমগ্র মদীনা শহরে শুনা যেত। সাহাবায়ে কিরামের মধ্যে কেউ এই নতুন 
ব্যবস্থায় আপত্তি করেন নি। ফলে এই প্রথম আযান সাহাবায়ে কিরামের ইজমা দ্বারা সিদ্ধ 
হয়ে গেল। আযানের পর বেচাকেনা ও অন্যান্য কর্মব্যস্ততা নিষিদ্ধ হওয়ার যে আদেশ 
খোতবার আযানের পর কার্যকর ছিল, তা এখন থেকে প্রথম আযানের পরই কার্যকর হয়ে 
গেল। হাদীস, তফসীর ও ফিকহ্‌র কিতাবাদিতে এসব বিষয় কোন প্রকার মতবিরোধ 
ছাড়াই 'বণিত আছে। 


সমগ্র উম্মত এ ব্যাপারে একমত যে, জুমু'আর দিন যোহরের পরিবর্তে জুমু'আর নামায 
ফরয । তারা এ ব্যাপারেও একমত যে, জুমু'আর নামায সাধারণত পাঞ্জেগানা নামাযের মত 
নয়, এর জন্য কিছু অতিরিক্ত শর্ত রয়েছে। পার্জেগানা নামায একান্কী জমা“আত ছাড়াও পড়া 
যায় এবং দুইজনেও পড়া যায়, কিন্তু জুমু'আর নামায জামা'আত ব্যতীত আদায় হয় না। 
জামা'আতের সংখ্যায় ফিকহ্বিদগণের বিভিন্ন উক্তি আছে। এমনিভাবে পাঞ্জেগানা নামায 
নদী, পাহাড়, জঙ্গল সর্বত্র আদায় হয়, কিন্তু জুমু'আর নামায এসব জায়গায় কারও মতে 
আদায় হয় না। নারী, রোগী ও মুসাফিরের উপর জুমু'আর নামায ফরয নয়। তারা জুমু'আর 
পরিবর্তে যোহর পড়বে । কি ধরনের জনপদে জুমু"আ ফরয, এ সম্পর্কে ইমামগণের বিভিন্ন 
উক্তি আছে। ইমাম শাফেয়ী রে)-র মতে যে জনপদে চল্লিশ জন মুক্ত, বুদ্ধিমান ও প্রাপ্ত- 
_ বয়স্ক পুরুষ বাস করে, সেখানে জুমু"আ হতে পারে । এর কম হলে জুমু"আ হবে না। ইমাম 
মালেক (র)-এর মতে জুমু'আর জন্য এমন জনপদ জরুরী, যার গুহ সংলগ্ন এবং যাতে 
বাজারও আছে। ইমাম আযম আবূ হানীফা রে)-র মতে জুমু'আর জন্য ছোট বড় শহর 
অথবা বড় গ্রাম হওয়া শর্ত, যাতে অলিগলি ও বাজার আছে এবং পারস্পরিক ব্যাপারাদি 
মীমাংসা করার জন্য কোন বিচারক আছে। 


সারকথা এই যে, উপরোক্ত আয়াতের তফসীর প্রসঙ্গে উম্মতের অধিকাংশ আলিম 
একমত যে, সর্বাবস্থায় প্রত্যেক মুসলমানের উপর জুমু'আ ফরয নয়; বরং সবার মতে 
কিছু কিছু শর্ত আছে। শর্তগুলো কি কি, কেবল সে ব্যাপারেই মতবিরোধ আছে। তবে 
যাদের উপর ফরয, তাদের উপর গুরুত্ব ও তাকীদ সহকারেই ফরয । তাদের মধ্যে কেউ 
শরীয়তসম্মত ওযর ব্যতিরেকে জুমু"আ ছেড়ে দিলে তার জন্য সহীহ্‌ হাদীসসমূহে কঠোর 
 শাস্তিবাণী উচ্চারিত হয়েছে । পক্ষান্তরে যারা শর্তাদি সহকারে জুমু'আর নামায আদায় করে, 
তাদের জন্য বিশেষ ফযীলত ও বরকতের ওয়াদা আছে । 


سے سے ا AAS পরা‏ سس ০:59‏ 


&1 ০৪ ৩০1৮5 15 539 تشروا فى‎ ও فا ذا تفیت الصلو ة‎ পূর্বের 
আগ্নাতসমূহে জুমু'আর আযানের পর বেচাকেনা ইত্যাদি পাথিব কাজকর্ম নিষিদ্ধ করা হয়েছিল। 
এই আয়াতে অনুমতি দেওয়া হয়েছে যে, জুমু'আর নামায সমাপ্ত হলে ব্যবসায়িক কাজকর্ম 
এবং রিযিক হাসিলের চেস্টা সবাই করতে পারে। 


জুম'আর পরে ব্যবসায়ে বরকত £ হযরত এরাফ ইবনে মালেক (র) যখন জুমু'আর 
নামাযান্তে বাইরে আসতেন তখন মসজিদের দরজায় দাড়িয়ে নিম্নোজ দোয়া পাঠ করতেন $ 


888 তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


کے 


٭ rr aw i Ih‏ ۶ سر سم ول ی ے তা পা‏ می CT ATA‏ 
اللهم آنی ا جبت د عونک لک ر صلهت نریضنک و ! ننشرت کما 


سے سے سے سے 
A ASA‏ کروی ا رق 


مرتنی فا ژزقنی من نلک و ات خیرالرا زقهن - 


হে আল্লাহ্‌! আমি তোমার ডাকে সাড়া দিয়েছি, তোমার ফরয নামায পড়েছি 
এবং তোমার আদেশ মত নামাযান্তে বাইরে যাচ্ছি। অতএব তুমি স্বীয় ক্কপায় আমাকে রিযিক 
দানকর। তুমি উত্তম রিষিকদাতা ।---(ইবনে কাসীর) 
কোন কোন পূর্ববর্তী মনীষী থেকে বণিত আছে, যে ব্যক্তি জুমুআর পরে ব্যবসায়িক 
 ফ্কাজ-কারবার করে আল্লাহ্‌ তা'আলা তার জন্য সততরবার বরকত নাথিল করেন। 
- (ইবনে কাসীর) 
55522 


وا ذا رووا تجارة | و لهر ০০৮১৩০১০১০০, 118) ৬‏ 
ابو ہا رق و AB‏ ص 


عند الله خير من إللهو و من الجا رة والله خير الراز تين د 


এই আয়াতে তাদেরকে FF TF করা হয়েছে, যারা ভুমুআর খোতবা ছেড়ে দিয়ে ব্যবসায়িক 
ফাজ-কারবারে মনোযোগ দিয়েছিল। ইবনে কাসীর বলেন £ এই ঘটনা তখনকার, যখন 
' বলসূলুল্লাহ্‌ (সা) জুমু'আর নামাযের পর জুমু'আর খোতবা পাত করতেন। দুই ঈদের নামাযে 
অদ্যাবধি এই নিয়ম প্রচলিত আছে। এক জুমু'আর দিনে রসূলুল্লাহ্‌ (সা) নামাযান্তে খোতবা 
দিচ্ছিলেন এমন সময় একটি বাণিজ্যিক কাফেলা মদীনার বাজারে উপস্থিত হয় এবং ঢোল 
ইত্যাদি পিটিয়ে তা ঘোষণা করা হয়। ফলে অনেক মুসল্লী খোতবা ছেড়ে বাজারে চলে যায় 
এবং রস্লুল্লাহ (সা) স্বল্পসংখ্যক সাহাবীসহ মসজিদে থেকে যান। তাদের সংখ্যা বারজন 
বণিত আছে।---(আব্‌ দাউদ) কোন কোন রেওয়ায়েতে আছে, রসূলুল্লাহ্‌ (সা) এই ঘটনার 
পরিপ্রেক্ষিতে বললেনঃ যদি তোমরা সবাই চলে যেতে, তবে মদীনার উপত্যন্কা আযাবের 
অগ্নিতে পূর্ণ হয়ে যেত---(ইবনে কাসীর) 

তফসীরবিদ মুকাতিল বর্ণনা করেন, এই বাণিজ্যিক কাফেলাটি ছিল দেহইয়া ইবনে 
খলফ কলবীর। সে সিরিয়া থেকে মাল-সম্ভার নিয়ে এসেছিল। তার কাফেলায় সাধারণত 
নিত্যপ্রয়োজনীয় সবকিছু থাকত। তার আগমনের সংবাদ পেলে মদীনার নারী-পুরুষ সবাই 
দৌড়ে কাফেলার কাছে যেত। দেহ্ইয়া ইবনে খলফ্‌ তখন পর্যন্ত মুসলমান ছিল নাঃ পরে 
ইসলাম গ্রহণ করেছিল । | 

হাসান বসরী ও আব্‌ মালেক রে) বলেন £ এই কাফেলার আগমনের সময় মদীনায় 
নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি দুষ্প্রাপ্য ও দুর্মূল্য ছিল ।--(মাযহারী ) এসব কারণেই বিপুলসংখ্যক 
সাহাবায়ে কিরাম বাণিজ্যিক কাফেলার আওয়ায শুনে মসজিদ থেকে বের হয়ে যান। ফরয 
নামায শেষ হয়ে গিয়েছিল । খোতবা সম্পর্কে তাদের জানা ছিল না যে, এটাও ফরয । দ্বিতীয়ত 


স্রা ভুমু'আ 88৫ 


প্রয়োজনীয় দ্রব্যাদির অগ্নিম্ল্য এবং তৃতীয়ত বাণিজ্যিক কাফেলার উপর সবার ঝাঁপিয়ে 
পড়া---এসব কারণে তাঁরা মনে করেছিলেন 05, দেরীতে গেলে প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পাওয়া 
যাবে না। 


এসব কারণেই সাহাবায়ে কিরামের পদঞ্খলন হয় এবং উল্লিখিত হাদীসে তাঁদের 
প্রতি শাস্তিবাণী উচ্চারিত হয়। এ ব্যাপারে তাদেরকে লজ্জা দেওয়া ও হুশিয়ার করার জন্য 
আলোচ্য আয়াত অবতীর্ণ হয়। এই ঘটনার কারণেই রসূলুল্লাহ্‌ সো) নিয়ম পরিবর্তন করে 
জুমু'আর নামাযের পূর্বে খোতবা দেওয়া শুরু করেন। বর্তমানে তাই সুন্নত ।--( ইবনে কাসীর) 


আগ্নাতে রসূলুল্লাহ্‌ সো)-কে একথা বলে দিতে আদেশ করা হয়েছে যে, আল্লাহ্‌র কাছে 
যে সওয়াব আছে,তা এই বাণিজ্য থেকে উত্তম। এটাও অবান্তর নয় যে, যারা নামায ও খোত- 
বার খাতিরে ব্যবসা-বাণিজ্য ছেড়ে দেয়, তাদের জন্য আল্লাহ্‌র পক্ষ থেকে দুনিয়াতেও বিশেষ 
বরকত নািল হবে, যেমন পূর্বে এমনি এক রেওয়ায়েত বণিত হয়েছে। | 


سو رة المنا فقون 
রা যুনাফিকুন‏ 
মদীনায় অবতীর্ণ, ১১ আয়াত, ২ রুকু"‏ 
7 ڑم olds‏ مالک O?‏ 
নিছে‏ سیر 
১৪১১1) ۱ ১‏ ۲٦ص‏ ی و 2و 
b EO Pi লট‏ شهد رن Bling A ors UE Hod this gh Or‏ 
4 هم 79 ৫৮ 2৯‏ و“ 
৪06 5) ny ET‏ 
পে‏ و و 24 
Was os:‏ عن سیل انوا رتم رهم 4 ০৫৪৮৬ Lf‏ 
os SPE SEE |‏ رک َو 
১১ 2 ১ 2‏ اس 
৫ 22 ۱ 2 9‏ 2 
2 یر 2 ن یقولوٰا مم ر ھا BEY‏ 
9 2 هه ر ہ 46و وو 
هس سیب দোল‏ نک و کون شم از 
فک ال ناب 14 ০০৯১ ৮৮০১522৩425 $ ৩৫‏ 
کا اٹ و و مم و و و مرو .14 ے ور وہےدوہے ۔ 
رسو ١‏ او لووا وسم ورای م يصدون دم COMES‏ 
سوا ৪‏ 81 4026 ملم تعفر لَه سم 
)58 وو & ا / ہے ৫5‏ سس سس 
الله إن ان لا هید ها )252 ال 2 OCALA‏ )02262 
۹ و و ক দা‏ 
০124 05 ০ 4515‏ 41 ص & کت را مر مرس 
2 و بنوخزاین 
| سیب 09 ও 9 EEE‏ يقولون لين 
টু; 5 ০9 2 "۶ ১৩ ۱‏ 
COT‏ لے سار لہ تھا 


5০১৩4 ৫ 4) GE 5১ 2: ولرسول‎ 


23 মুনাফিকুন | 88৭ 


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র নামে শুরু 

(১) মুনাফিকরা আপনার কাছে এসে বলেঃ আমরা সাক্ষ্য দিচ্ছি যে, আপনি নিশ্চ- 
য়ই আল্লাহ্‌র রসূল। আল্লাহ্‌ জানেন যে, আপনি অবশ্যই আল্লাহ্র রস্ল এবং আল্লাহ্‌ সাক্ষ্য 
দিচ্ছেন যে, মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী । (২) তারা তাদের শপথসমূহকে ঢালরূপে 
ব্যবহার করে। অতঃপর তারা আল্লাহ্‌র পথে বাধা সম্টি করে। তারা ঘা করছে, তা খুবই 
মন্দ। (৩) এটা এ জন্য যে, তারা বিশ্বাস স্থাপন করার গর পুনরায় কাফির হয়েছে। ফলে 
তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। অতএব তারা বুঝে না। (8) আপনি খখন 
তাদেরকে দেখেন, তখন তাদের দেহাবয়ব আপনার কাছে প্রীতিকর মনে হয়। আর যদি 
তারা কথা বলে, তবে আপনি তাদের কথা শুনেন। তারা প্রাচীরে ঠেকানো কাঠসদৃশ। 
প্রত্যেক শোরগোলকে তারা নিজেদের বিরুদ্ধে মনে করে। তারাই শন্ততর, অতএব তাদের 
সম্পর্কে সতক হোন। ধ্বংস করুন আল্লাহ্‌ ۱ তারা কোথায় বিভ্রান্ত হচ্ছে? 
(৫) যখন তাদেরকে বলা হয়ঃ তোমরা এস, আল্লাহ্‌র 355 তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা 
করবেন, তখন তারা মাথা ঘুরিয়ে নেয় এবং আপনি তাদেরকে দেখেন যে, তারা অহংকার 
করে মুখ ফিরিয়ে নেয়। (৬) আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন অথবা না করুন, 
উভয়ই সমান। আল্লাহ কখনও তাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ্‌ পাপাচারী সম্প্র- 
দায়কে পথগ্রদর্শন করেন না। (৭) তারাই বলেঃ আল্লাহ্‌র রসূলের সাহচর্ষে যারা আছে, 
তাদের জন্য ব্যয় করো নাঃ. পরিণামে তারা আপনা আপনি সরে যাবে। নভোমণ্ডল ও 
ভূমণ্ডলের ধন-ভাগ্ডার আল্লাহরই, কিন্তু মুনাফিকরা তা বুঝে না। (৮) তারা বলেঃ আমরা 
যদি মদীনায় প্রত্যাবর্তন করি, তবে সেখান থেকে সবল অবশ্যই দুর্বলকে বহিষ্কৃত ہی‎ 
শক্তি তো আল্লাহ্‌, তাঁর রসূল ও মুগমিনদেরই, কিন্তু মুনাফিকরা তা জানে না। 








তফঙ্সীরের সার-সংক্ষেপ 


যখন মুনাফিকরা আপনার কাছে আসে, তখন বলেঃ আমরা (মনেপ্রাণে) সাক্ষ্য 
দিচ্ছি যে, আপনি নিশ্চয়ই আল্লাহর রসূল সো)। আল্লাহ তো জানেন যে, আপনি অবশ্যই 
তাঁর রসূল। (এব্যাপারে তাদের উক্তিকে মিথ্যা বলা যায় না) এবং (এতদসন্ত্েও ) আল্লাহ্‌ 
সাক্ষ্য দিচ্ছেন যে, মুনাফিকরা (এ কথায়) অবশ্যই মিথ্যাবাদী (যে, তারা মনেপ্রাণে সাক্ষ্য 
দিচ্ছে। কারণ, তাদের এই সাক্ষ্য নিছক মৌখিক---আন্তরিক নয় )। তারা তাদের শপথ- 
সমূহকে (জান ও মাল বাঁচানোর জন্য) ঢালরূপে ব্যবহার করে। (কেননা, কুফর প্রকাশ 
করলে তাদের অবস্থাও অন্যান্য কাফিরের মত হত---তারাও জিহাদের সম্মুখীন হত, নিহত 
ও লুন্ঠিত হত)। অতঃপর (এই অনিষ্টের সাথে একটি সংক্রামক অনিস্টও রয়েছে । তা 
এই যে) তারা (অপরকেও) আল্লাহ্‌র পথ থেকে নিরৃত্ত করে। তারা যা করছে,তা খুবই মন্দ । 
এটা (অর্থাৎ তাদের কর্ম খুবই মন্দ বললাম) এজন্য যে, তারা (প্রথমে বাহ্যত ) বিশ্বাস করেছে, 


“AS ATA 2 3I, < ~a سق وم‎ EB 


অতঃপর (তাদের শয়তানদের কাছে যেয়ে نا معکم | نما نحن مسئوز ۶ ون‎ ]- 
-_এই কুফরী বাক্য বলে) কাফির হয়ে গেছে। (উদ্দেশ্য এইযে, 4 কারণে 


88৮  তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


তাদের কর্মকে মন্দ বলা হয়েছে। কারণ, কপটতা জঘন্যতম কুফ্ষর )। ফলে তাদের অন্তরে 
মোহর মেরে দেওয়া হয়েছে। অতএব তারা (সত্য বিষয় ) বুঝে না। (তারা বাহ্যত এমন 
চটপটে যে,) আপনি তাদেরকে দেখলে (বাহ্যিক শান-শওকতের কারণে ) তাদের দেহাবয়ব 


আপনার কাছে প্রীতিক্ষর মনে হবে আর (কথায় এমন যে) যদি কথা বলে, তবে আপনি তাদের 
কথা প্রো্জল ও মিষ্টি হওয়ার কারণে ) শুনেন, (কিন্ত যেহেতু 0, তাই বাহ্যিক 
অঙ্গসৌষ্ঠবের সাথে অভ্যন্তরীণ গুণাবলী থেকে মুক্ত হওয়ার কারণে তাদের দৃষ্টান্ত এই 
যে) তারা প্রাচীরে ঠেকানো কাঠসদৃশ । (এই কাঠ দৈৰ্ঘ্য প্ৰস্থে বিশাল বপু, 5 । 
সাধারণ রীতি এই যে, যে ক্কাঠ আপাতত কাজে লাগে না, তা দেয়ালে ঠেকিয়ে রেখে দেওয়া 
হয়। এরূপ কাঠ মোটেই উপকারী নয় । এমনিভাবে মুনাফিকরা দেখতে বেশ শানদার, 
কি ভেতর থেকে সম্পূর্ণ বেকার। ঈমান ও আন্তরিকতার অভাব হেতু তারা সর্বদা এই 
আশংকায় থাকে যে, মুসলমানরা কোন সময় আভাসে-ইঙ্গিতে অথবা ওহীর মাধ্যমে তাদের 
অবস্থা জেনে ফেলবে এবং অন্যান্য কাফিরের ন্যায় তাদের বিরুদ্ধেও যুদ্ধাভিযান পরিচালিত 
হবে। এই ধারণায় তারা এতটুকু শংকিত থাকে যে, ) প্রত্যেক শোরগোলকে (তা যে কারণেই 
হোক) তারা নিজেদের বিরুদ্ধেই মনে করতে থাকে। (প্রকৃতপক্ষে ) তারাই (তোমাদের 
প্রকৃত ) «38۱ অতএব আপনি তাদের সম্পর্কে সতর্ক হোন। (অর্থাৎ তাদের কোন কথায় 
আস্থা স্থাপন করবেন না)। ধ্বংস করুন আল্লাহ্‌ তাদেরকে । তারা (সত্য ধর্ম থেকে) কোথায় 
বিভ্রান্ত হচ্ছে? (অর্থাৎ রোজই দূরে সরে যাচ্ছে)। এবং (তাদের অহংকার ও দুষ্টুমির 
অবস্থা এই যে) যখন তাদেরকে বলা হয় $ [ রসূলুল্লাহ্‌ (সা)-র কাছে ] এসো, আল্লাহ্‌র 
রস্ল (সা) তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তখন তারা মাথা ঘুরিয়ে নেয় এবং আপনি 
তাদেরকে দেখেন ঘে, তারা দস্তভরে মুখ ফিরিয়ে নেয়। (তাদের কুফরের যখন এই অবস্থা, 
তখন) আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন অথবা না করুন, উভয়ই সমান। আল্লাহ্‌ 
কখনও তাদেরকে ক্ষমা করবেন না। (উদ্দেশ্য এই যে, তারা যদি আপনার কাছে আসতও 
এবং আপনি তাদের বাহ্যিক অবস্থাদৃষ্টে তাদের জন্য ক্ষমা প্রার্থনাও করতেন, তবুও তাদের 
কোন উপকার হতনা। তাদের ভবিষ্যৎ অবস্থা এই যে) আল্লাহ্‌ তাআলা এহেন পাপাচারী 
সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। তারাই বলে ৪. যারা আল্লাহ্র রসূল (সা)-এর সাহচর্ষে 
আছে, তাদের জন্য কিছুই ব্যয় করো না। পরিণামে তারা আপনা-আপনি সরে যাবে। 
(তাদের এই উক্তি নিরেট মূর্খতা; কেননা) নভোমণ্ডল ও ভূমগুলের ধন-ভাও্ডার আল্লাহ্‌ 
তা'আলারই কিন্তু মুনাফিকরা তা বুঝে না। (তারা শহরবাসীদের দান-খয়রাতকেই 
ہی چیم‎ একমান্র পথ মনে করে )। তারা বলে £ঃ আমরা যদি এখন মদীনায় প্রত্যাবর্তন 
করি, তবে সেখান থেকে সবল অবশ্যই দুর্বল বহিক্ষৃত করবে । (অর্থাৎ আমরা সেই 
প্রবাসী লোকদেরকে বহিষ্কার করব। এটা তাদের নির্বু্ধিতা যে, তারা নিজেদেরকে সবল 


এবং মুসলমানদেরকে দুর্বল মনে করে, বরং) শক্তি তো আল্লাহ্‌র (সরাসরিভাবে ) তার کہ‎ 


রস্ল (সা)-এর (আল্লাহ্‌র সাথে সম্পর্কের মাধ্যমে ) এবং মু’মিনদেরই (আল্লাহ্‌ ও রসূলের 
সাথে সম্পর্কের মাধ্যমে) ৷, কিন্তু মুনাফিকরা জানে না। (তারা ধ্বংসশীল বিষয়সমূহকে 
শত্তিরর উৎস মনে করে )। | | 


সূরা মুনাফিকুন ۰ ৪৪৯ 
সুরা মুনাফিকুন অবতরণের বিস্তারিত ঘটনা £ এই ঘটনা মুহাম্মদ ইবনে ইসহাক 
(র)-এর রেওয়ায়েত অনুযায়ী ষষ্ঠ হিজরীতে এবং কাতাদাহ ও ওরওয়া (র)-র রেওয়া- 
য়েত অনুযায়ী পঞ্চম হিজরীতে “বনিল-মুস্তালিক' যুদ্ধের সময় সংঘটিত হয় ।---(মাযহারী ) 
ঘটনা এই ঃ রসূলুল্লাহ (সা) সংবাদ পান যে, ‘মুস্তালিক’ গোত্রের সরদার হারেস ইবনে 
যেরার তার বিরুদ্ধে যুদ্ধের প্রস্ততি নিচ্ছে। এই হারেস ইবনে যেরার হযরত ভুয়ায়রিয়া 
(রা)-র পিতা, যিনি পরে ইসলাম গ্রহণ করে রসুলুল্লাহ্‌ (সো)-র বিবিদের অন্তর্ভুক্ত رب‎ 
হারেস ইবনে যেরারও পরে মুসলমান হয়ে যায়। ۱ | 
সংবাদ'পেয়ে রসূলে করীম (সা) একদল মুজাহিদসহ তাদের মুকাবিলা করার জন্য 
বের হন। এই জিহাদে গমনকারী মুসলমানদের সঙ্গে অনেক মুনাফিকও যুদ্ধলব্ধ সম্পদের 
অংশীদার হওয়ার লোভে রওয়ানা হয়। কারণ, তারা অন্তরে কাফির হলেও বিশ্বাস করত 
যে, আল্লাহ্‌র সাহায্যে তিনি এই যুদ্ধে বিজয়ী হবেন। ۱ 


রসূলুল্লাহ (সা) যখন মুস্তালিক গোত্রে পৌছুলেন, তখন “মুরাইসী” নামে খ্যাত একটি 
কূপের কাছে হারেস ইবনে যেরারের বাহিনীর সম্মুখীন হলেন। এ কারণেই এই যুদ্ধকে 
মুরাইসী যুদ্ধও বলা হয়। উভয় পক্ষ সারিবদ্ধ হয়ে তীর বর্ষণের মাধ্যমে মুকাবিলা হল। 
মুস্তালিক গোত্রের বহু লোক হতাহত হল এবং অবশিষ্টরা পলায়ন করতে লাগল। আল্লাহ্‌ 
তা“আলা রসূলুল্লাহ (সা)-কে বিজয় দান করলেন । প্রতিপক্ষের কিছু ধনসম্পদ এবং কয়েক- 
জন পুরুষ ও নারী মুসলমানদের হাতে বন্দী হল। এভাবে এই জিহাদের সমাপ্তি ঘটল। 


দেশ ও বংশগত জাতীয়তার ভিত্তিতে পারস্পরিক সাহায্য-সহযোগিতা কুফর ও 
মূর্খতা যুগের শ্লোগান £ কিন্ত এরপর যখন মুসলমান মুজাহিদ বাহিনী মুরাইসী কৃপের 
কাছে সমবেত ছিল, তখন একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেল। একজন মুহাজির ও 
একজন আনসারীর মধ্যে ঝগড়া শুরু হয়ে হাতাহাতির সীমা অতিক্রম করে পারস্পরিক 
যুদ্ধের পর্যায়ে পৌঁছে গেল। মুহাজির ব্যক্তি সাহায্যের জন্য মুহাজিরগণকে এবং আনসারী 
ব্যক্তি আনসার সম্প্রদায়কে ডাক দিল। উভয়ের সাহায্যার্থে কিছু লোক তৎপরও হয়ে উঠল | 
এভাবে ব্যাপারটি মুসলমানদের পারস্পরিক সংঘর্ষের কাছাকাছি পৌছে গেল। রসূলুল্লাহ 
(সা) সংবাদ পেয়ে অনতিবিলম্বে অকুস্থলে পৌছে গেলেন এবং ভীষণ রুষ্ট হয়ে বললেন £ 

অর্থাৎ এ কি মূর্খতা যুগের আহবান ! দেশ ও‏ ما ہا ل د عو ی الجا هلیک 
বংশগত জাতীয়তাকে ভিত্তি করে সাহায্য ও প্রতিরক্ষার কারবার হচ্ছে কেন? তিনি আরও‏ 
বললেনঃ  &০১০ ৮৩৮০১  এইক্সোগান বন্ধ কর। এটা দুর্গন্ধময় শ্লোগান।‏ 
তিনি বললেন'ঃ প্রত্যেক মুসলমানের উচিত অপর মুসলমানদের সাহায্য করা-_-সে জালিম‏ 
হোক অথবা মজলুম। মজলুমকে সাহায্য করার অর্থ তো জানাই যে, তাকে জুলুম থেকে‏ 
রক্ষা করা। জালিমকে সাহায্য করার অর্থ তাকে জুলুম থেকে নিরত্ত করা। এটাই তার‏ 
প্রকৃত সাহায্য। উদ্দেশ্য এই যে, প্রত্যেক ব্যাপারে দেখা উচিতকে জালিম ও কে মজলুম ।‏ 

৫৭--- | 


8৫০ তফসীরে মা‘আরেফুল-কোরআন । অষ্টম খণ্ড 


এরপর মুহাজির, আনসারী, গোল্প ও বংশ নিধিশেষে প্রত্যেক মুসলমানের কর্তব্য মজলুমকে 
জুলুম থেকে রক্ষা করা এবং জালিমেল্স হাত চেপে ধরা---সে আপন সহোদর ভাই হোক অথবা 
পিতা হোক। এই দশ ও বংশগত জাতীয়তা একটা মূর্খতাসুলভ দুর্গন্ধময় শ্লোগান। এর 
ফল জঞ্জাল বাড়ানো ছাড়া ۲ 7 ۱ 

রস্ল্রজ্লাহ্‌ (সা)-র এই বন্ঞতা শোনামান্সই ঝগড়া মিটে গেল। এব্যাপারে মুহাজির 
জাহ্জাহের বাড়াবাড়ি ্রমালিত হল। তাত মুক্াধিলায় সিমান ইবনে ওবরা আনসারী 
(রা) আহত হয়েছিচলল। হঘরীত শবাদা্ইন্ঘনে সামেত (রা) তাকে বুঝিস়ে-শুনিয়ে মাফ করিয়ে 
নিলেন। ফলে ঝগড়াকারী ح وی سیا وہ‎ 

মুনাফিকদের যে দলটি যুদ্ধলখ্ধ সম্পদের লালসায় মুসলমানদের সাথে আগমন 
করেছিল, তারা মনে মনে রসূলুল্লাহ (সো) ও মুসলমানদের প্রতি শত্রুতা পোষণ করত কিন্ত 
পাথিব স্বার্থের খাতিরে BET মুসলমান জাহির করত। তাদের নেতা আবদুল্লাহ্‌ 
ইবনে উবাই যখন মুহাজির ও আমসারীর পারম্পর্লিক সংঘর্ষের খবর পেল, তখন সে একে 
মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার একটি সুবর্ণ সুযোগ মনে করেনিল। সে মুনাফিক- 
দের এক মজলিসে, যাতত মু'মিমদেক্স মধ্যে কেবল যায্েপ ইবনে আরকাম উপস্থিত ছিলেন, 
আমসারকে মুহাজিরগণের বিরুদ্ধে উতেজিত করার উদ্দেশ্যে বলল £ তোমরা মুহাজিরদেরকে 
দেশে ডেকে এনে মাথা চড়িয়েছ, মিজদের ধন্মসম্পদ ও সহায়-সম্পত্তি তাদের মধ্যে বণ্টন 
করে দিয়েছ। তায়া তোমাদের রুটি ور‎ লালিত হয়ে এখন তোমাদেরই ঘাড় মটকাচ্ছে। 
যদি তোমাদের এখনও জান ফিরে বা আসে, তব পরিণামে এরা তোমাদের জীবন দুবিষহ 
করে ۱ কাজেই তোমল্লা ভবিষ্যতে টাকা পয়সা দিয়ে তাদেরকে সাহায্য করো না। 
এতে তারা আপমা-আপনি ছন্রভঙ্গ হয়ে চলে যাবে। এখন তোমাদের কর্তব্য এই যে, মদী- 
নায় ফিরে গিয়ে সবলরা দুর্বলদেরকে বহিক্ষারর করে দেবে। ۰ 


সবল বলে তার উদ্দেশ্য ছিল নিজের দল ও আনসার এবং দুর্বল বলে রস্লুল্লাহ্‌ 
(সো) ও মুহাজির সাহাবায়ে কিরাম । হযরত যায়েদ ইবনে আরকাম (রা) একথা শোনা 
মাত্রই বলে উঠলেন £ আল্লাহর কসম, তুই-ই দুর্বল, লাঞ্ছিত ও ঘৃণিত। পক্ষান্তরে রস্লু- - 
ল্লাহ্‌ (সা) আল্লাহ প্রদত্ত শক্তিবলে এবং মুসলমানদের ভালবাসার জোরে সফলকাম: 


- আবদুল্লাহ্‌ ইবনে উবাইয়ের ইচ্ছা ছিল যে বিপদ দেখলে সে তার কপটতার উপর 

পর্দা ফেলে দেবে। তাই সে স্পষ্ট ভাষা ব্যবহার করেনি। কিন্তু যায়েদ ইবনে 7 
ক্রোধ দেখে তার সঘিৎ ফিরে এল। পাছে তার কুফর প্রকাশ হয়ে পড়ে, এই আশংকায় সে 
হযরত যায়েদের কাছে ওযর পেশ করে বললঃ আমিতো এ কথাটি হাসির ছলে 1 | 
আমার উদ্দেশ্য রস্লুল্লাহ সো)-র বিরুদ্ধে কিছু করা ছিল না। 


যায়েদ ইবনে আরকাম (রা) মজলিস থেকে উঠে সোজা রসূলুল্লাহ (সা)-র কাছে 
গেলেন এবং আদ্যোপান্ত ঘটনা তাঁকে বলে শোনালেন। রসূলুল্লাহ (সা)-র কাছে সংবাদটি 
খুবই ওরুতর মনে হল। মুখমণ্ডলে পরিবর্তনের রেখা ফুটে উঠল । যায়েদ 84 7 
রো) অল্প বয়স্ক সাহাবী ছিলেন। তিনি তাঁকে বললেন ۱۰ বৎস! দেখ, তুমি মিথ্যা বলছ না 
তো? যায়েদ কসম খেয়ে বললেন £ না, আমি নিজ কানে এসব কথা শুনেছি। রসূলুল্লাহ 





সুরা মুনাফিকুন ৪৫১ 


সো) আবার বললেনঃ তোমার কফোনরাপ বিভ্রান্তি হয়নি তো? যায়েদ উত্তরে পূর্বের 
কথাই বললেন। এরপর মুনাফিক সরদারের এই কথা গোটা মুসলমান বাহিনীর মধ্যে ছড়িয়ে 
পড়ল। তাদের মধ্যে এ ছাড়া আর কোন আলোচনাই রইল না। এদিকে সব আনসার যায়েদ 
ইবনে আরকাম পো)-কে তিরস্কার করতে লাগলেন যে, তুমি সম্প্রদায়েক্র নেতার বিচে 
অপবাদ আরোগ করেছ এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছ। যায়েদ রো) বললেন £ 
আল্লাহ্র কসম, সমগ্র খাযরাজ গোয়ের মধ্যে আমার কাছে আবদুল্লাহ ইবনে উবাই অপেক্ষা 
অধিক প্রিয় কেউ নেই। কিন্তু যখন সে রসূলুল্লাহ সো)-র বিরুদ্ধে এসব কথাবার্তা বলেছে, 
তখন আমি সহ্য করতে পার্িনি। যদি আমার পিতাও এমন কথা বলত তবে আমি তাও 
রস্লুজাহ্‌ সো)-র গোচরীভূত করতাম। 

অপরদিকে হযরত ওমর (রা) এসে আরয করলেন £ ইয়া রাস্লাল্লাহ! আমাকে 
অনুমতি দিন আমি এই মুনাফিকের গর্দান উড়িয়ে দিই। কোন ক্ষোন রেওয়ায়েতে আছে 
হযরত ওমর (রা) এ কথা বলেছিলেন £ আপনি ওব্বাদ ইবনে বিশরকে আদেশ করুন, 
সে তার মস্তক কেটে আপনার সামনে উপস্থিত FE | 

রস্লুল্লাহ্‌ (সা) বললেন £ ওমর, এর কি প্রতিকার যে, মানুষের মধ্যে খ্যাত হয়ে 
যাবে আমি আমার সাহাবীকে হত্যা করি। অতঃপর তিনি ইবনে উবাইকে হত্যা করতে 
বারণ করে দিলেন। হযরত ওমর (রা)-এর এই কথা আবদুল্লাহ্‌ ইবনে উবাই-এর পুত্র 
জানতে পাঁরলেন। তাঁর নামও আবদুল্লাহ্‌ ছিল। তিনি খাটি মুসলমান ছিলেন। তিনি 


তৎক্ষণাৎ রসূলুল্লাহ (সা)-র কাছে উপস্থিত হয়ে আরয করলেনঃ যদি আপনি আমার 


পিতাকে এসব কথাবার্তার কারণে হত্যা করবার ইচ্ছা রাখেন, তবে আমাকে আদেশ করুন, 
আমি তার মস্তক কেটে আপনার কাছে এই মজলিস ত্যাগ করার পূর্বে হাযির করব। 
তিনি আরও আরঘ করলেন ৪ সমগ্র খাযরাজ 5 সাক্ষী, তাদের মধ্যে কেউ আমা অপেক্ষা 
'অধিক পিতামাতার সেবা ও আনুগত্যকারী নেই। কিন্ত আল্লাহ ও রসূলের বিরুদ্ধে তাদেরও 
কোন বিষয় সহ্য করতে পারব না। আমার আশংকা যে, আপনি যদি অন্য কাউকে আমার 
পিতাকে হত্যা করার আদেশ দেন এবং সে তাকে হত্যা করে, তবে আমি আমার পিতৃ- 
হস্তাকে চোখের সামনে চলাফেরা করতে দেখে আত্মসম্মানবোধের বশবতাঁ হয়ে হত্যা করে 
দিতে পারি। এটা আমার জন্য আযাবের কারণ হবে। রসূলুল্লাহ (সা) বললেন £ তাকে 
হত্যা করার ইচ্ছা আমার নেই এবং আমি কাউকে এ বিষয়ে আদেশও করিনি । 


এই ঘটনার পর রসূলুল্লাহ (সা) সাধারণ অভ্যাসের বিপরীতে অসময়ের সফর 
শুরু করার কথা ঘোষণা করে দিলেন এবং নিজে “কসওয়া' উল্্রীর পিঠে সওয়ার হয়ে 
গেলেন। যখন সাহাবায়ে কিরাম রওয়ানা হয়ে গেলেন, তখন তিনি আবদুল্লাহ্‌ ইবনে 
উবাইকে ডেকে এনে বললেন £ তুমি কি বাস্তবিকই এরূপ কথা বলেছ? সে অনেক্ষ কসম 
খেয়ে বললঃ আমি কখনও এরাপ কথা বলিনি। এই বালক (যায়েদ ইবনে আরকাম ) 
মিথ্যাবাদী ৷ স্বগোব্রে আবদুল্লাহ্‌ ইবনে উবাইয়ের যথেষ্ট সম্মান ও প্রতিপত্তি ছিল। 
তারা সবাই স্থির করল যে, সম্ভবত যায়েদ ইবনে 0 ا‎ আসলে ইবনে 
_ উবাই একথা বলেনি। 


৪৫২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


মোটকথা, রসূলুল্লাহ (সা) ইবনে উবাইয়ের কসম ও ওযর কবল করে নিলেন। 
এদিকে জনগণের মধ্যে যায়েদ ইবনে আরকাম রো)-এর বিরুদ্ধে ক্রোধ ও তিরক্কার আরও 
তীব্র হয়েগেল। তিনি এই অপমানের ভয়ে গা-ঢাকা দিয়ে থাকতে লাগলেন। অতঃপর 
রসূলুল্লাহ (সা) সমগ্র মুজাহিদ বাহিনীসহ সারাদিন ও সারারাত সফর করলেন এবং পরের 
দিন সকালেও সফর অব্যাহত রাখলেন। অবশেষে যখন সূর্যকিরণ প্রথর হতে লাগল, তখন 
তিনি কাফেলাকে এক জায়গায় থামিয়ে দিলেন। পূর্ণ এক দিন এক রাত সফরের ফলে 
3۳15-9013215 সাহাবায়ে কিরাম মনঘিলে অবস্থানের সাথে সাথে নিদ্রার কোলে ঢলে পড়লেন। 


রাবী (বর্ণনাকারী ) বলেন £ সাধারণ অভ্যাসের বিপরীতে তাৎক্ষণিক ও অসময়ে 
সফর করা এবং সুদীর্ঘকাল সফর অব্যাহত রাখার পেছনে রসূলুল্লাহ (সা)-র উদ্দেশ্য ছিল 
আবদুল্লাহ ইবনে উবাইয়ের ঘটনা থেকে উদ্ভূত জল্পনা-কল্পনা হতে মুজাহিদদের দৃষ্টি অন্য- 
দিকে সরিয়ে নেওয়া, যাতে এ সম্প্িত চর্চার অবসান ঘটে। ۰ 


এরপর রসূলুল্লাহ (সা) পুনরায় সফর করলেন । ইতিমধ্যে ওবাদা ইবনে সামেত 
(রো) আবদুল্লাহ্‌ ইবনে উবাইকে উপদেশছুলে বললেন £ তুই এক কাজ ۲۲ ۱ 5 
(সো)-র কাছে উপস্থিত হয়ে অপরাধ স্বীকার করে নে। তিনি তোর জন্য আল্লাহ্‌র কাছে 
ক্ষমা প্রার্থনা করবেন। এতে তোর মুক্তি হয়ে যেতে পারে। ইবনে উবাই এই উপদেশ শুনে 
মাথা অন্যদিকে ঘুরিয়ে নিল। হযরত ওবাদা রো).তখনই বললেন £ আমার মনে হয়, তোর 
এই বিমুখতা সম্পর্কে অবশ্যই কোরআনের আয়াত নাযিল হবে। 


এদিকে সফর চলাকালে যায়েদ ইবনে আরকাম রো) বারবার রসূলুল্লাহ (সা)-র 
কাছে আসতেন। তাঁর দুঢ় বিশ্বাস ছিল যে, এই মুনাফিক লোকটি আমাকে মিথ্যাবাদী বলে 
গোটা সম্প্রদায়ের দৃষ্টিতে হেয় প্রতিপন্ন করেছে। অতএব, আমার সত্যায়ন ও এই ব্যক্তির 
মিথ্যার মুখোশ উন্মোচন সম্পর্কে অবশ্যই কোরআন নাযিল হবে। হঠাৎ যায়েদ ইবনে 
আরাম (রা) দেখলেন যে, রসূলুল্লাহ সো)-র মধ্যে ওহী অবতরণকালীন লক্ষণাদি ফুটে 
উতছে। তীর শ্বাস ফুলে উঠছে, কপাল ঘর্মীক্ত হয়ে যাচ্ছে এবং তাঁর উন্ট্রন বোঝার ভারে 
নুয়ে পড়ছে। যায়েদ রো) আশাবাদী হলেন যে, এখন এ সম্পর্কে কোন ওহী নাযিল হবে। 
অবশেষে রসূলুল্লাহ (সা)-র এই অবস্থা দূর হয়ে গেল। যায়েদ রো) বলেনঃ আমার 
সওয়ারী রসূলুল্লাহ সো)-র কাছ ঘেঁষে যাচ্ছিল। তিনি নিজের সওয়ারীর উপর থেকেই 
আমার কান ধরলেন এবং বললেন £ 


انام مدو ل حد یاک وزات و یی ی یس 
لها الی اخرها -. را 


অর্থাৎ হে বালক, আল্লাহু তা“আলা তোমার কথার সত্যায়ন করেছেন এবং সম্পূর্ণ ۲ 7 
মুনাফিকুন ইবনে উবাইয়ের ঘটনা সম্পর্কে অবতীর্ণ হয়েছে ۱ 


এই রেওয়ায়েত থেকে জানা গেল যে, স্রা মুনাফিকুন সফরের পারছি নাযিল হয়েছে। 
কিন্ত বগভী (রে)-র রেওয়ায়েতে আছে, রসূলুল্লাহ (সা) যখন মদীনায় পৌছে যান এবং 


সুরা মুনাফিকুন ۱ ৪৫৩ 


যায়েদ ইবনে আরকাম রো) অপমানের ভয়ে । গৃহে আত্মগোপন করেন, তখন এই সরা নাযিল 
হয়েছে। 


এক রেওয়ায়েতে আছে,. রসূলুল্লাহ (সা) যখন মদীনার নিকটবর্তী আকীক উপত্য- 
কায় পৌছেন, তখন ইবনে উবাইয়ের মু’মিন পুত্র আবদুল্লাহ্‌ (রা) সম্মুখে অগ্রসর হন এবং 
খুঁজতে খুজতে পিতা ইবনে উবাইয়ের কাছে পৌছে তার উদ্্রীকে বসিয়ে দেন। তিনি 
উন্টরশীর হাঁটুতে পা রেখে পিতাকে বললেন 8 আল্লাহ্র কসম, তুমি মদীনায় প্রেবেশ করতে 
পারবে না,যে পর্যন্ত “সবল দুর্বলকে বহিষ্কৃত করবে'---এ কথার ব্যাখ্যানা কর। এই বাক্যে 
'সবল' কে ?---রসূলুল্লাহ্‌ (সো), না তুমি? পুক্র পিতার পথ রুদ্ধ করে দীড়িয়েছিল এবং 
যারা এ'পথ অতিক্রম করছিল তারা পুত্র আবদুল্লাহ কে তিরস্কার করছিল যে, পিতার সাথে 
এমন দুর্ব্যবহার করছকেন£ অবশেষে যখন রসূলুল্লাহ্‌ সো)-র উল্ট্রণী তাদের কাছে আসল, 
তখন তিনি ব্যাপার জিজ্ঞাসা করলেন। লোকেরা বললঃ আবদুল্লাহ্‌ এই বলে তার পিতার 
পথ রুদ্ধ করে রেখেছে যে, রসূলুল্লাহ (সা) অনুমতি না দেওয়া পর্যন্ত তুমি মদীনায় প্রবেশ 
করতে পারবে না। রসূলুল্লাহ্‌. (সা) দেখলেন যে, মুনাফিক ইবনে উবাই বেগতিক হয়ে 
পুত্রের কাছে বলে যাচ্ছে ঃ আমি তো ছেলেপিলে ও নারীদের চাইতেও অধিক লাঞ্থিত। একথা 
শুনে রসূলুল্লাহ, (সা) পুন্রকে বললেন £ তার পথ ছেড়ে দাও, তাকে মদীনায় যেতে ۶1۹ ۱ 


সুরা মুনাফিকুন অবতরণের পটভূমি এতটুকুই । এই কাহিনীর শুরুতে সংক্ষেপে 
একথাও বলা হয়েছে যে, বনিল-মুস্তালিক যুদ্ধের জন্য আসলে উম্মুল মু'মিনীন হযরত 
জুয়ায়রিয়া রো)-র পিতা হারেস ইবনে যেরার ' দায়ী ছিলেন। পরবর্তীকালে আল্লাহ্‌ 
তা“আলা হযরত জুয়ায়রিয়া রো)-কে ইসলাম গ্রহণ, এবং রসূলুল্লাহ (সা)-র পত্নী হওয়ার 
গৌরব দান করেন। তাঁর পিতা হারেসও পরে মুসলমান হয়ে যান। 

এ ঘটনা মসনদে আহমদ, আবু দাউদ ইত্যাদি কিতাবে এভাবে বর্ণিত আছে যে, 
মুস্তালিক গোত্র পরাজিত হলে তাদের কিছুসংখ্যক যুদ্ধবন্দীও মুসলমানদের করতলগত 
হয়। ইসলামী আইন অনুযায়ী সব কয়েদী ও যুদ্ধলব্ধ সম্পদ মুজাহিদগণের মধ্যে বন্টন 
করে দেওয়া হয়। কয়েদীদের মধ্যে হারেস ইবনে যেরারের কন্যা জুয়ায়রিয়াও ছিলেন। 
তিনি সাবেত ইবনে কায়েস রো)-এর ভাগে পড়েন। সাবেত রো) জুয়ায়রিয়াকে কিতাবতের 
 প্রথায় মুক্ত করে দিতে চাইলেন। এর অর্থ এই যে, দাস অথবা দাসী মেহনত-মজুরি করে 
অথবা ব্যবসায়ের মাধ্যমে নিদিষ্ট পরিমাণ অর্থ উপার্জন, করে মালিককে দিলে সেমুক্ত 
হয়ে যেত। 


জুয়ায়রিয়ার যিম্মায় মোটা অংকের অর্থ নির্ধারণ করা হয়েছিল, যা পরিশোধ করা 
সহজসাধ্য ছিল না। তিনি রসূলুল্লাহ সো)-র খেদমতে উপস্থিত হয়ে আবেদন করলেন ঃ 
আমি মুসলমান হয়ে গেছি। আমি সাক্ষ্য দিই যে, আল্লাহ এক ৷ তাঁর ফোন অংশীদার নেই 
এবং আপনি আল্লাহ্‌র রসূল। অতঃপর নিজের ঘটনা শুনালেন যে, সাবেত ইবনে কায়েস 
(রো) আমার সাথে ফিতাবতের' চুক্তি করেছে। কিন্তু কিতাবতের অর্থ পরিশোধ করার সাধ্য 
আমার নেই। আপনি এ ব্যাপারে আমাকে কিছু:সাহায্য করুন। | 


রসূলুল্লাহ (সা) তাঁর আবেদন মঞ্জুর করলেন এবং সাথে সাথে তাঁকে মুক্ত করে 


8৫৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


বিবাহের ইচ্ছা প্রকাশ করলেন। জুয়ায়রিয়ার জন্য এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে 
পারত! তিনি সানন্দে প্রস্তাব মেনে নিলেন। এ ভাবে তিনি ۶:0٠:7 বিবিগণের অন্তর্ভূক্ত 
হয়ে গেলেন। উম্মূল-মু’মিনীন হযরত জুয়ায়রিয়া (রা) বর্ণনা করেন £ “রস্ল্ল্লাহ (সা)-র 
বনমিল-মুস্তালিক্ক যুদ্ধে গমনের তিন দিন পূর্বে আমি স্বপ্নে দেখেছিলাম, ইয়াসর্িবে (মদীনার ) 
দিক থেকে চাঁদ রওয়ানা হয়ে আমার কোলে এসে লুটিয়ে পড়েছে। তখন আমি এই স্বপ্ন 
কারও কাছে বর্ণমা কর্পিনি। কিন্তু এখন তার ব্যাখ্যা স্বচক্ষে দেখতে পাচ্ছি।” 

তিনি ছিলেন গোন্্রপতির কন্যা। তিনি যখন রসূলুল্লাহ সো)-র পুণ্যময়ী বিবিদের 
কাতাঢর শামিল হয়ে গেলেন, তখন এর শুভ প্রতিক্রিয়া তার গোত্রের উপরও প্রতিফলিত হয়। 
তার সাঁথে বন্দিনী অন্য নারীরাও এই শুভ বিবাহের উপক্ষান্ধিতা লাভ করল। কেননা, 
এই বিবাহ কথা জামাজামি হওয়ার পল্প যে ঘে মুসলমাডনর কাছে তার i কোন্দ 7 
ছিল, তারা সবাই তাদেরকে মুক্ত ক্র দিল। এভাবে একশ বন্দিনী তাঁর সাথে মুক্ত হয়ে 
 গেল। এরপর তাঁর পিতাও রসূলুল্লাহ (সা)-র একটি মো “জেঘ। দেখে মসলমান হয়ে গেলেন। 

এই ঘটনায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশ £ উপরোক্ত ঘটনা সুরা মুনাফিকুনের তফসীর 
বোঝায় পক্ষে যেমন সহায়ক, তেমনি এতে প্রসঙ্গত নৈতিক চগ্িত্র, রাজনীতি ও সামাজিকতা 
সম্পক্ষিত. অনেক গুরুত্বপূর্ণ দিকলির্দেশ এবং সমস্যার সর্মাধানও নিহিত রয়েছে। তাই 
এখানে ঘটনার পূর্ণ ধিবল্পণ লিপিবদ্ধ কা সঙ্গত মনে করা হচ্ছে। দিঞনির্দেশগুলো এই £ 

ইসলামে বর্ণ, বংশ, ভাষা এবং দেশী ও ঘিদেশী পার্থক্য মূল্যহীন £ বনিল মুস্তালিক 
যুদ্ধে সংঘটিত একজন আনসার ও একজন মুহাজিররের ঝগড়া এবং উভয় পক্ষ থেকে আন- 
সার ও মুহাজির সম্প্রদায়কে আহ্বান করার সমগ্র ব্যাপারটি ছিল বিলীয়মান জাহিলিয়াত 
যুগের একটি প্রভাব বিশেষ । রসূলুল্লাহ (সা) এই অপপ্রভাবের মূলে কুঠারাঘাত করেছিলেন 
এবং যে কোন স্থানের অধিবাসী, যে কোন বর্ণ, ভাষা, বংশ ও সম্প্রদায়ের মুসলমানদেরকে 
পরস্পরের মধ্যে নিবিড় ভ্রাতবন্ধনের অনুভূতিগত উদ্বেলিত করে দিয়েছিলেন। তিনি আন- 
সার ও মুহাজিরগণের মধ্যে নিয়মিত ভ্রাতৃত্ব স্থাপন করে তাদেক্সকে অতিন্ন ইসলামী সমাজে 
গ্রথিত করেছিলেন। কিন্তু শয়তান তার চিরাচক্সিত জালে মানুষকে আবদ্ধ করে পারস্পরিক 
 ঝগড়া-বিবাদেয় সময সম্প্রদায়, দেশ, ভাষা, বর্ণ ইত্যাদিকে পারস্পরিক সহযোগিতা ও 
` IIT ভিত্তিরাপে প্রকট বর তোলে । এর অবশ্যন্তাবী পরিণতি এই দাঁড়ায় যে, পার- 
স্পরিক সহযোগিতা ও সাহায্যের ইসলামী মাপকাঠি ন্যায় ও সুবিচার মানুষের চিন্তাধারা 
থেকে উধাও হয়ে যায্স এবং শুধু গোচ্ঠী ও জাতীয়তার ভিত্তিতে একে অপরকে সাহায্য করার 
নীতি প্রতিষ্ঠা লাভ করে। এভাবে শম্মতান মুসলমানকে মুসলমানের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত 
35۲ ۱ 393 ঝগড়ার ঘটনায়ও এমনি পরিস্থিতির উদ্ভব হচ্ছিল। কিন্ত রস্লুল্লাহ 
(সা) যথাসময়ে 7 পৌছে এই অনর্থের অবসান ঘট্টান এবং বলেন যে, এটা মূর্খতা ও 
2۳۲۳77 9:55 অনুভূতি । এ থেকে বিরত হও। অতঃপর তিনি সবাইকে কোরআনী 
সহযোগিতা নীতির উপর প্রতিষ্ঠিত করেদেন। এই নীতি হচ্ছে ঃ 


সুরা ہج‎ 8৫৫ 


۔۔تعا و نوا ی ابر و وی ول تعا ونوا على الثم و اعد وان 


অর্থাৎ মুসলমাদদেক্ম জন্য কাউকে সাহায্য করা ও কারও কাছ থেকে সাহায্য নেওয়ার মাপ- 
কাঠি এই যে, যে ক্ক্তি ন্যায় ও সুধিচারে অবিচল, তাকে সাহায্য কর, যদিও সে বংশ, 
পরিবার, ভাষা ও দেশগতভাবে তোমা থেকে বিচ্ছিন্ন থাকে। পক্ষান্তরে যে ব্যক্তি ক্রোম পাপ 
ও অন্যায় কাজে লিপ্ত থাকে, তাকে কখনও সাহায্য করো না, যদিও সে তোমার পিতা ও ভ্রাতা 
হয়। এই যৌভি'ক ও ন্যায়তিত্তিক মাপক্চাতিই ইসলাম কায়েম করছে এবং রসুলুল্লাহ 
(সা) প্রতি পদক্ষেপে এ নীতির প্রতি লক্ষ্য রেখেছেন ও সবাইকে এর অনুসরণ করতে বলেছেন। 
তিনি বিদায় হজ্জের সর্বশেষ ভাষণে ঘোষণা কয়েন £ মূর্খতা যুগের সকল কুপ্রথা আমার 
পদতলে পিষ্ট হয়েছে। এখন আরব, অনারব, কৃষ্ণকান্ম, শ্বেতকান্ম এবং দেশী ও বিদেশীর 
প্রতিমা ভেঙ্গে চুরমার হয় গৈডছ। পার্নম্পর্নিক্ষ সহযোগিতা ও সাহায্যের ইসলাসী ভিত্তি 
একমাত্র ন্যায় ও ইনসাফ ۱ সবাইকে এর অনুগামী হয়ত হবে। 


এই ঘটনা আমাদেরুক এ শিক্ষাও দিয়েছে যে, ইসলামের শত্ূরা আজ থেকে নয় 
---আদিকাল থেকেই মুসলমানদের এ্রক্য বিমস্ট করায় জন্য গোষ্ঠীগত ও দেশগত জাতীয়- 
তার অস্ত্র ব্যবহার করেছে। তারা যখন ও যে মুহ্যর্ত সুযোগ পাল্স, এই অস্ত্র ব্যবহার করে 
মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। 

পরিতাপের বিষয়, দীর্ঘকাল থেকে মুসলমানক্লা আবার এই শিক্ষা তুললে গেছে এবং 
বিজাতীয় শত্রুরা মুসলমানদের ইসলামী এক্ষ্য খণ্ড-বিখণ্ড করার কাজে আধার সে শয়তানী 
চক্রান্ত জাল বিস্তার করেছে। ধর্ম ও ধর্মীয় মূলনীতির প্রতি উদাসীনতার কারণে আজকের 
যুগের মুসলমানরা এই জালে আবদ্ধ হয়ে পারস্পরিক গৃহমুদ্ধের چج وخ‎ গেছে এবং 
কুফর ও ধর্মদ্রোহিতার মুকাধিলায় তাদের একক শস্তি' বহুধা বিভক্ত হয়ে পড়েছে । কেবল 
আরব ও অনারবই নয়, মিসরীয়, দিরীয়, হেজাযী, ইয়ামনীও আজ পরস্পরে এ্রক্যবদ্ধ 
নয়। এ উপমহাদেশেও পাঞ্জাথী, বাঙ্গালী, সিন্ধী, হিন্দী, পাঠান এবং 3 পারস্পরিক 
কলহের শিকার হয়ে গেছে । ইসলামের শন্ুরা আন্গাঙ্গের মখ্যবগর তচ্ছ বৈষয়িক و‎ 
বিবাদ নিয়ে খেলায় মেতেছে। এর ফলশ্রুতিতে তারা প্রতি ক্ষেত্রেই আম্মার উপর প্রাধান্য 
বিস্তার করছে৷ এবং আমরা সর্বত্রই পর্বাজিত ও দাসসুলভ চিন্তাধারার মিগড়ে আবদ্ধ হয়ে 
তাদের কাছেই আশ্রয় মিতে বাধ্য হচ্ছি। আল্লাহু, করুন, অজও যদি মুসলমানরা কোরআ- 
নের মূলনীতি ও 3375615 )(- 6۳۳ 772 চিন্তা-ভাবনা কর, বিজাতির ভরসায় 
জীবন ধারণ করার পরিবর্তে স্বয়ং ইসলামী সমাজকে সুসংহত করে এবং বর্ণ, বংশ, ভাষা 
ও স্ব স্ব ভৌগোলিক সীমারেখার প্রতিমাকে আবার একফার ভেঙ্গে মিসমার করে দেয়, তবে 
আজও তারা আল্লাহ্‌ তা'আলার সাহায্য ও সমর্থন খোলা চোখেই প্রত্যক্ষ করতে সক্ষম হবে। - 

ইসলামী মূলনীতিতে সাহাবায়ে কিরামের অপৃব' দৃঢ়তা ঃ উপরোক্ত ঘটনা এ কথাও 
ব্যক্ত করেছে যে, যদিও শয়তান সাময়িকভাবে কিছু লোককে মূর্খতা যুগের শ্লোগানে লিপ্ত 
করে দিয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে প্রত্যেকের অন্তর ঈমানে পদ্মিপূর্ণ ছিল। সামান্য হুশিয়ারি 
(পয়ে সবাই ভ্রান্ত ধারণা খেকে তওবা করে নেয়। তাদের অস্তয়ে আল্লাহ্‌ ও রসূলের মহব্বত 





৪৫৬ | তফসীরে মা'আরেফুল-ফোরআন ॥ অস্টম খণ্ড 


` AT ART এমনই বদ্ধমূল ছিল, যাতে আত্মীয়তা ও জাতীয়তা সম্পর্কে কোনরূপ অন্তরায় 
সৃষ্টি করতে পারেনি। এর প্রমাণ এই ঘটনায় প্রথমে যায়েদ ইবনে আরকাম রো)-এর বিরতি 
থেকে ফুটে উঠেছে। তিনি নিজেও.ছিলেন খাযরাজ গোত্রের লোক এবং ইবনে উবাই ছিল 
গোত্রের সরদার। যায়েদ ইবনে আরকাম রো)-ও তার সম্মান ও সন্জমের প্রবস্তা ছিলেন । 
কিন্ত যখন মাননীয় সরদারের মুখে মু'মিন, মুহাজির ও স্বয়ং রসূলুল্লাহ, সো)-র বিরুদ্ধে 
কথাবার্তা উচ্চারিত হল, তখন তিনি সহ্য করতে পারলেন না। সেই মজলিসেই সরদারকে 
দীতভাঙা জওয়াব দিলেন। এরপর রসূলুল্লাহ সা)-র কাছে অভিযোগ করলেন। আজ- 
 কালকার গোষ্ঠী প্রীতি হলে তিনি কখনও আপন গোত্র সরদারের এই কথা রসূলুল্লাহ 
(সা)-র কাছে পৌছাতেন না। | 
۱ এই ঘটনায় স্বয়ং ইবনে উবাইয়ের পুত্র আবদুল্লাহ, (রো)-র আচরণ এ বিষয়টিকে 
অত্যন্ত উজ্জ্বল করে ফুটিয়ে তুলেছে যে, তার মহব্বত ও সন্ত্রম কেবল আল্লাহ্‌ ও রসূলের 
সাথে সম্পৃক্ত ছিল।. তিনি যখন পিতার মুখে বিরুদ্ধাচরণের কথাবার্তা শুনলেন, তখন রসূ- 
লুল্লাহ সো)-র কাছে হাযির হয়ে নিজ হাতে পিতার মস্তক কেটে আনার প্রস্তাব রাখলেন। 
রসূলুল্লাহ (সা) নিষেধ করে দিলে মদীনার সম্গিকটে পেঁছে পিতার সওয়ারী বসিয়ে দিলেন 
এবং মদীনায় প্রবেশের পথ রুদ্ধ করে পিতাকে এ কথা স্বীকার করে নিতে বাধ্য করলেন যে, 
সম্মানের অধিকারী একমাত্র রসূলুল্লাহ্‌ (সা) এবং সে নিজে হেয় ও লাঞ্ছিত । অতঃপর 
রসূলুল্লাহ (সা)-র অনুমতি লাভের পূর্বে পিতার পথ খুলে দিলেন না। এই দৃশ্য দেখে স্বতঃ- 
ফ্ফর্তভারে মুখে উচ্চারিত হয় £ ) 


تو نخل خوش ثمر کیستی وسرو وستی' 
همک ز خویش برید ند و با لو پو سنند 


এ ছাড়া বদর, ওহদ ও আহযাবের যুদ্ধগুলো তো তরবারির মাধ্যমে এই সম্প্রদায় 
প্রীতি ও স্বদেশ প্রীতির প্রতিমাকে ছিন্ন-বিচ্ছিল্ন করে উড়িয়ে দিয়েছে এবং এ থেকে প্রমাণিত 
হয়েছে যে,যে কোন সম্প্রদায়, দেশ, বর্ণ ও ভাষার মুসলমান পরস্পরে ভাই ভাই। যারা 
আল্লাহ্‌ ও রসূলকে মানে না, তারা সত্যিকার ভাই ও পিতা হলেও দুশমন। 


هز ا رخو یش নক‏ 


11373550757 সাধারণ স্বার্থের প্রতি লক্ষ্য রাখা এবং তাদেরকে ভুল বোঝাবুঝি থেকে 
রক্ষা করার গুরুত্ব ঃ এই ঘটনা আমাদেরকে আরও শিক্ষা দিয়েছে যে, যে কাজ স্বতন্ত্র 
দৃষ্টিতে বৈধ, কিন্তু তা বাস্তবায়নে মুসলমানদের মধ্যে ভুল বোঝাবুঝির আশংকা থাকে 
অথবা শব্ুরা ভুল বোঝাবুঝি প্রচার করার সুযোগ লাভ করে, সেই কাজ না করাই কর্তব্য। 
 উদাহরণত রসূলুল্লাহ (সা) মুনাফিক সরদার ইবনে উবাইয়ের কপটতা মূর্ত হয়ে ফুটে উঠার 
পরও হযরত ওমর (রা)-এর এই পরামর্শ গ্রহণ করেন নি যে, তাকে হত্যা করা হোক। 


সুরা মুনাফিকুন 8৫৭ 


কেননা, এতে আশংকা ছিল যে, শন্ত্ররা সাধারণ মানুষের মধ্যে ভূল বোঝাবুঝি প্রচার করার 
সুযোগ লাভ করবে এবং বলবে ঃ রসূলুল্লাহ সো) তাঁর সাহাবীদেরকেও হত্যা করেন। 

কিন্তু অন্যান্য রেওয়ায়েত থেকে প্রমাণিত আছে যে,যে সব কাজ শরীয়তের মূল উদ্দেশ্য 
নয়, সে সব কাজ মোস্তাহাব হলেও ভূল বোবাবুঝির আশংকার কারণে বর্জন করা যায়। 
কিন্ত শরীয়তের মূল উদ্দেশ্যকে এ ধরনের আশংকার কারণে ত্যাগ করা ঘায় নাঃ বরং এরূপ 
ক্ষেত্রে আশংকা অবসানের চেস্টা করতে হবে এবং +00 ا ا ا ا‎ এখন 
সুরার বিশেষ বিশেষ বাক্যের ব্যাখ্যা দেখুন £ 


رح ASA A PAT A রগ লাগি AB‏ سرا و م و 


মুনাফিক সরদার আবদুল্লাহ্‌‏ -5 01 تھل لھم تعا )9 يستغغر لكم ر سر ل الله 


ইবনে উবাইয়ের ব্যাপারে সূরা মুনাফিকুন নাধিল হয়েছে। এতে বর্ণনা করা হয়েছে যে, 
তার কসম সবই মিথ্যা। এই মুনাফিক সরদারের হিতাকাঙ্ক্ষায় কেউ কেউ তাকে বলল ঃ 
তুই জানিস কোরআনে তোর সম্পর্কে কি নাযিল হয়েছেঃ এখনও সময় আছে, তুই রসূলু- 
ল্লাহ্‌ সো)-র কাছে হাযির হয়ে অপরাধ স্বীকার করে নে। রসূলুল্লাহ সো) তোর জন্য 
আল্লাহ্‌র কাছে ক্ষমা প্রার্থনা করবেন । সে উত্তরে বলল £ তোমরা আমাকে বিশ্বাস স্থাপন 
করতে বলেছিলে, আমি বিশ্বাস স্থাপন করেছি । এরপর তোমরা আমাকে অর্থ-সম্পদের 
যাকাত দিতে বলেছিলে, আমি তাও দিতেছি। এখন আর কি বাকী রইল? আমি কি মুহাম্মদ 
(সো)-কে সিজদা করব? এই ঘটনার পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াতসমূহ অবতীর্ণ হয়। 
এতে ব্যক্ত করা হয়েছে যে, যখন তার অন্তরে ঈমানই নেই, তখন তার জন্য ক্ষমা প্রার্থনা 
উপকারী হতে পারে না। 


এই ঘটনার পর ইবনে উবাই মদীনায় পৌছে বেশীদিন জীবিত থাকেনি---শীঘুই 
মৃত্যুমুখে পতিত হয়।---(মাযহারী ) 


نم A‏ رصق مر ور ص سر در وم س ]| ৬ A BSAA A‏ 52537 
۵ ۶ 5 


سهم الذ پی پقو لون 1 تفقوا علی من علد رسول له حنی یلفضرا 

315915 মুহাজির ও মিনান আনসারীর ঝগড়ার সময় ইবনে উবাই-ই একথা বলে- 
ছিল। আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে এর এই জওয়াব দেওয়া হয়েছে যে, নির্বোধরা মনে করে 
মুহাজিরগণ তাদের দান-খয়রাতের মুখাপেক্ষী এবং ওরাই তাদের অন্ন যোগায় । অথচ 
সমগ্র নভোমণ্ডল ও ভূমগ্ডুলের ধনভাগ্ার আল্লাহ্‌র হাতে। তিনি ইচ্ছা করলে মুহাজিরগণকে 
তোমাদের ফোন সাহায্য ছাড়াই সবকিছু দিতে পারেন। ইবনে উবাইয়ের এরূপ মনে করা 


Aden তা‏ یی 


নিবুদ্ধিতা ও বোকামির পরিচায়ক । তাই কোরআন পাক এ স্থলে پنشهون‎ ¥ 


করেছে যে, যে এরূপ মনে করে, সে বেওকুফ ও নিবৌধ। 


0 পা A পাস পা পা رو ړګ مر‎ 


ی :4 الى المدينة هخ رجن الا عزمٹھا الا ذ ل 


سا 


8৪৫৮  তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


এটাও ইবনে উবাইয়ের উত্তি। এই উত্তির ভাষা অস্পষ্ট হলেও উদ্দেশ্য অস্পষ্ট ছিল না 
যে, সে নিজেকে এবং মদীনার আনসারগণকে শক্তিশালী o ROY AT AF fS 
রসুলুল্লাহ সো) ও মুহাজির সাহাবায়ে কিরামকে দুর্বল ও চহয় বলে প্রকাশ করেছিল। সে 
মদীনার আনসারগণক্ষে উত্তেজিত করেছিল, যাতে তারা এই দুর্ঘল ও “হয়” লোকদেরকে মদীনা 
থেকে বহিচ্ছত করে দেয়। আল্লাহ তা'আলা এর জওয়াব তার কথা তারই দিকে উল্টে দিয়ে- 
ছেন যে, যদি ইযযত ওয়ালারা “হেয়” হলাকদেরকে বের করেই দেয়, তব এর কুফল তোমা- 
দেক্সফেই ভোগ করতে হবে। কেননা, ইঘযত তো আল্লাহ্র, তাঁর রসূচলর এবং মুমিনদের 

পা‏ رصقم 


গ্রাপ্য। কিন্ত মৃর্থতার কারণে চতামন্রা এ সম্পর্কে বেখখল্প। এখানে চকারআন (১5০1৫ ঠ 


| A ASD جح برس‎ 
এবং এর আগে لایفتهو ن‎ শকা ব্যবহার করেছে । এই পার্থক্যের কারণ এই যে, 
কোন মানুষ নিজেকে অন্যের রিযিফদাতা মনে করলে এটা নিরেট জান বুদ্ধির পরিপন্থী এবং 
۲۳557 আলামত । পক্ষান্তরে ইযযত ও অপমান দুনিয়াতে বিভিম্ন সময়ে বিভিন্ন জনে 
লাভ করে। তাই এতে বিভ্রান্তি হলে সেটা বেখবর ও অনভিজ হওয়ার প্রমাণ । তাই এখানে 


ASAT‏ سے 


৭০১১ বলা হয়েছে। 





৬০ 
عن ذکر‎ ১৩১5 ০15 1721 16512 م این‎ 





02০1‏ 058 ذ اک 56 22 ৫:/১।‏ م وَانْهْکُوا 

ون ا رین کیل ان کا سک ايل دن کو 

احرتی ال اجلو قربپ 4০৬”‏ 5 و اکت Soci or‏ 
۳۲٢‏ 214 15150 لها 242 10 ما عون ن 





(৯) হে সু'মিনগণ ! তোমাদের ধনসম্পদ ও সন্তান-সন্ততি যেন ।তামাদেরকে আল্লাহ্র 
স্মরণ থেকে গাফেল না করে। যারা এ কারণে গাফেল হয়, তারাই তো ক্ষতিগ্রস্ত । (১০) 
জামি তোমাদেরকে যা দিয়েছি, তা থেকে স্বত্যু আসার আগেই ব্যয় কক্ম। অন্যথায় সে 
বলবে £ হে আমার পালনকর্তা! জাম্াকে আরও কিছুকাল অকাশ দিলে না কেন? তাহলে 
আমি সদর করতাম এবং সৎকমীদের জান্তভূজ হতাম । প্রতৌক বাঁক্তির নির্ধারিত وہہ‎ 
যখন উপস্থিত হবে, তখন আল্লাহ্‌ কাউকে অবকাশ দেবেন না। তোমরা যা কর, জাল্সাহ্‌ সে 
বিষয়ে খবর রাখেন । 





377 07 . «۵ 


তীরের সার-সংক্ষেপ 

মুমিনগণ! তোমাদেক্স ধনসম্পদ ও সম্তান-সম্ততি ( অর্থাৎ দুনিয়ার সবকিছু ). যেন 
তোমাদেরকে আল্লাহ্‌র স্মরণ (ও আনুগত্য অর্থাৎ গোটা দীন) থেকে গাফেল না করে 
(অর্থাৎ তোমরা দুনিয়াতে এমন মগ্ন হয়ো না মাতে দীনের ক্ষতি হয়)। যাকা এরূপ করবে, তারাই 
ক্ষতিগ্রস্ত হবে। (কারণ দুনিয়া উপকার তো ধ্বংস হয়ে যাবে; পরকালের ক্ষতি দীর্ঘ 


853 sR وه‎ ۸ 


অথবা চিরস্থায়ী থেকে যাবে । لا تلهکم اموالکم‎ এর ব্যাপক বিষয়বস্ত থেকে 


aE বিশেষ আথিফ ইবাদত অর্থাৎ সদায় আদেশ করা হচ্ছেঃ) আমি তোমাদেরকে 
যা দিয়েছি, তা খেকে (জরুরী প্রাপ্য) মৃত্যু আসার আগেই ব্যয় 2۳3 | অন্যথায় সে 
(পরিতাপ করে ) বলবে ঃ হে আমার পালনকর্তা ! আমাকে আদ্বও ফ্রিভুকাল অবকাশ দিলে 
নাকফেন? তাহলে আমি সদকা করতাম এবং সৎ কর্মপরায়ণদের অন্তর্ভূক্ত হতাম। (তার 
এই বাসনা ও পর্িিতাপ মোটেই উপক্ষারী হবে না। কারণ) প্রত্যে্ষ ব্যক্তির নির্ধা্িত 
সময় যখন (খতম হয়ে ) আসে, তখন আল্লাহ্‌ কাউরে অবকাশ দেন না। তোমক্লা যা কর, 

আল্লাহ সে বিষয়ে সম্যক জ্ঞাত (কাজেই যেমন করবে, তেমনি ফল পাবে)। | 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


۵2 2 و ھے موم وم وم رم ووم 


9 ين | منوا لا قلھکم | موا‎ 5১1 1 এই স্রার প্রথম রুকৃতে | 


মুনাফিকদের মিথ্যা.শপথ ও চক্রান্ত উল্লেখ করা হয়েছিল। দুনিয়ার মহব্বতে পরাভূত হওয়াই 
ছিল এ সব কিছুর সারমর্ম । এ কারণেই তারা একদিকে মুসলমানদের কবল থেকে আত্ম- 
রক্ষা এবং অপরদিকে যুদ্ধলব্ধ সম্পদে ভাগ বসাবার উদ্দেশ্যে বাহ্যত নিজেদেরকে মুসলমান 
বলে প্রকাশ করত । মুহাজির সাহাবীদের পেছনে ব্যয় করার ধারা বন্ধ করার যে চক্রান্ত তারা 
করেছিল, এর পশ্চাতেও এ কারণই নিহিত ছিল। এই দ্বিতীয় রুকুতে খাঁটি মু্মিনদেরকে 
সম্বোধন করে সতর্ক করা হয়েছে যে, তোমরা মুনাফিকদের ন্যায় দুনিয়ার মহব্বতে মগ্ন হয়ে 
মেয়ো না। যেসব বিষয় মানুষকে দুনিয়াতে আল্লাহ্‌ থেকে গাফেল করে, তন্মধ্যে দুটি সর্ব- 
. ব্লহৎ__-ধনসম্পদ ও সম্ভাম-সপ্ততি । তাই এই দুটির নাম উল্লেখ করা হয়েছে । নতুবা 
দুনিয়ায় যাবতীয় ভোগ-সম্তারই উদ্দেশ্য। আয়াতের সারমর্ম এই যে, ধনসম্পদ ও সন্তান 
সন্ততির মহধ্রত সর্বাবস্থায় নিন্দনীয় নয়। বরং এগুলো নিয়ে ব্যাপৃত থাকা এক পর্যায়ে 
কেবল জায়েষই নয়-_-ওয়াজিবও হয়ে যায়। কিন্তু সর্বদা এই সীমানার প্রতি লক্ষ্য রাখতে 
হবে যে, এসব বন্ত যেন মানুষকে আল্লাহ্‌র স্মরণ থেকে গাফেল না করে দেয়। এখানে “আল্লা- 
হর স্মরণের’ অর্থ কোন কোন তফসীরবিদের মতে পাঞ্জেগানা নামায, কারও মতে হত্ব ও 
যাকাত এবং কারও মতে কোর্ুআম । হযরত হাসান বসরী রে) বলেন $ স্মন্নণের অর্থ 
এখানে যাবতীয় আনুগত্য ও ইবাদত। এই অর্থ সব কিছুতে পরিব্যাপ্ত।---€ কুরত্বী ) 
সারকথা এই যে, আল্লাহ্‌র স্মরণ তথা ইবাদত থেকে মানুষকে গাফেল করে না, 
এতটুকু পর্যন্ত সাংসারিক বিষয়াদিতে ব্যাপৃত থাকার অনুমতি আছে। সাংসারিক বিষয়াদিতে 


৪৬০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥॥ অষ্টম 9 


. এতটুকু ডুবে যাওয়া উচিত নয় যে, ফরয ও ওয়াজিব কর্মে বিল্প দেখা দেয় অথবা 
হারাম ও মকরহ কাজে লিপ্ত হওয়া জরুরী হয়ে পড়ে। যারা সাংসারিক কাজে এরাপ 


سص و لے পান‏ ۵ و শা‏ 


মগ্ন হয়ে পড়ে তাদের সম্পর্কে বলা হয়েছেঃ اوک الا سرون‎ অর্থাৎ 


তারাই ক্ষতিগ্রস্ত । কারণ, তারা পরকালের মহান ও চিরন্তন নিয়ামতসমূহের পরিবর্তে দুনি- 
যার নিরুষ্ট ও ক্ষণস্থায়ী নিয়ামত অবলম্বন করে। এর চাইতে বড় ক্ষতি আর কি হবে ! 


ہام حی AS Ae‏ لق ` তা AGA A A‏ صاقو ۾ ا 


5৯2 --এই‏ مما رزتناکم سی قبل آن پاتی احدکم الموت 


আয়াতে মৃত্যু আসার অর্থ মৃত্যুর (জক্ষণাদি প্রকাশ পাওয়া। উদ্দেশ্য এই যে, 377 7۴ 
সামনে আসার আগেই স্বাস্থ্য ও শক্তি অটুট থাকা অবস্থায় তোমাদের ধনসম্পদ আল্লাহ্‌র পথে 
ব্যয় করে পরকালের পুজি করে নাও। নতুবা মৃত্যুর পর এই ধনসম্পদ তোমাদের কোন 
কাজে আসবে না। পূর্বে বণিত হয়েছে যে, ‘আল্লাহ্‌র স্মরণের’ অর্থ যাবতীয় ইবাদত ও 
শরীয়তের আদেশ-নিষেধ পালন করা । প্রয়োজনের ক্ষেত্রে ধনসম্পদ ব্যয় করাও এর অন্ত- 
ভূক্ত। এরপর এখানে অর্থ ব্যয় করাকে পৃথকভাবে বর্ণনা করার দুটি কারণ হতে পারে। 
এক. আল্লাহ্‌ ও তাঁর আদেশ-নিষেধ পালনে মানুষকে গাফেলকারী সর্বরহৎ বস্ত হচ্ছে-ধন 
সম্পদ। তাই যাকাত, ওশর, হস্ত ইত্যাদি আথিক ইবাদত স্বতন্ত্রভাবে বর্ণনা করে দেওয়া 
হয়েছে। দুই. মৃত্যুর লক্ষণাদি দৃষ্টির সামনে আসার সময় কারও সাধ্য নেই এবং কেউ 
কল্পনাও করতে পারে না যে, কাযা নামাযগুলো পড়ে নেবে, কাথা হত্ব আদায় করবে অথবা 
কাযা রোযা রাখবে। কিন্তু ধনসম্পদ সামনে থাকে এবং এ বিশ্বাস হয়েই যায় যে, এখন 
এই ধন তার হাত থেকে চলে যাবে। তখনও তাড়াতাড়ি ধনসম্পদ ব্যয় করে আথিক ইবা- 
দতের শ্ুটি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। এছাড়া দান-খয়রাত যাবতীয় আপদ-বিপদ 
দূর করার ব্যাপারেও কার্যকর । 


সহীহ বুখারী ও মুসলিমে হযরত আবূ. হুরায়রা (রা) থেকে e আছে, এক 
ব্যক্তি রসূলুল্লাহ সো)-কে জিজ্ঞাসা করল $ কোন্‌ সদকায় সর্বাধিক সওয়াব পাওয়া যায়? 
তিনি বললেন £ যে সদকা সৃস্থ অবস্থায় এবং ভবিষ্যতের দিকে লক্ষ্য করে ---অর্থ ব্যয় করে 
ফেললে নিজেই দরিদ্র হয়ে যাওয়ার আশংকা থাকা অবস্থায় করা হয়। তিনি আরও বললেন £ 
আল্লাহ্‌র পথে ব্যয় করাকে সেই সময় পর্যন্ত বিলম্বিত করো না, যখন আত্মা তোমার কণ্ঠ- 
নালীতে এসে যায় এবং তমি মরতে থাক আর.বল £ এই পরিমাণ অর্থ অমুককে দিয়ে দাও, 
এই পরিমাণ অর্থ অমুক কাজে ব্যয় FF | 


مم و وه صا ضس حیرص نم 


১488 হত ইন আনাস জে)‏ آخر نی الی اجل قر یب 


এই আয়াতের তফসীরে বলেন £ যে ব্যক্তির যি্মায় যাকাত ফরয ছিল কিন্তু আদায় 
করেনি অথবা হজ্ব ফরয ছিল কিন্তু আদায় করেনি, সে মৃত্যুর সম্মুখীন হয়ে আল্লাহ্‌ 
তা'আলার কাছে বাসনা প্রকাশ করে বলবে £ আমি আবার দুনিয়াতে ফিরে যেতে চাই 


সুরা মুনাফিকুন ৪৬১ 
অর্থাৎ ম্বত্যু আরও কিছু বিলম্বে আসুক যাতে আমি সদকা-খয়রাত করে নেই এবং ফরয 
NM 8 ZW AJ 
কর্ম থেকে মুক্ত হয়ে যাই। ৬৬2) ৮০1 ৬৮০ ৬$$ 1--অর্থাৎ কিছু অবকাশ পেলে 
سے ص‎ শি 


এমন সৎ কর্ম করে নেব, যদ্দ্বারা সৎ কর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যেসব ফরয বাদ 
পড়েছে, সেগুলো পূর্ণ করে নেব এবং যেসব হারাম ও মকরাহ কাজ করেছি, সেগুলো থেকে 
তওবা করে নেব। কিন্ত আল্লাহ্‌ তা“আলা বলে দিয়েছেন যে, মৃত্যু আসার পর কাউকে অবকাশ 
দেওয়া হয় না। সুতরাং এই বাসনা নিরর্থক । 


۱ سو XY ৪)‏ ہی 
সা ভাগারুন‏ 
মদীনায় অবতীর্ণ, ১৮ আয়াত, ২ রুকৃ'‏ 
IIS‏ 
০৬৫১5415150 NL TIGL TC BID‏ 
ک٤ا‏ زی Ct‏ فلگ 66 € 








ر و مه وؤ ۶ے لس 
9১ 9749$ 545০ ১১১১‏ 
%৮০। 6৩4 ০৮০০ ৩০০১* ৩৫৮‏ 98 


بالق وڪم اخسن صو رڪم وليه الور هيما 
ق الموت ৩৫৫১৮৬০০৩৬১ ০3515‏ 0292 ,2819 
৩১৩৫০ 9৩৮৯‏ 05555184500 0 
;315 وبال ৮৪০204১০১41 185 ৮৭‏ 


ذفلا و وبال امرظم دهم عل اب امه ذلك پانه کانت 
تاتیهمزس له ای تال مرکا ر مزا > 













سم 7 4 0 4 ۶ و 5 5৬ ণ‏ :9 
৫৬০58‏ الهٗ+ الله عَلِیٌ حَيِید و زرَعَم الین گلا 
১2252 ১5৫‏ وه 7 7 ৫8৫৫ ৫8 /55৫‏ و 932-404‘ 
১১৬০৪ ৬৬‏ ور بعش له EEC OEE‏ 
















رذع او یره کاو باشو ورسولم والتور از 
oh PULLS © HG LSC‏ المع درا یو 
4326০210548 ৪৮৬৬‏ 
৪০4৯০‏ جر من ১৫৯১১ 7551 ৩৫‏ 
৩১৮৮5125৩৮০ 21 ১১‏ 


ا 





35 তাগাধুন ৪৬৩ 
গরম কর্ণণাময়ন ও জসীম দয়ালু আল্লাহ্র নামে গুরু 

(১) নভোমণ্ডল ও ভূমণ্ডলে হা কিছু জাছে, সবই জাল্লাহর গবিতশ্রতা ঘোষণা করে। 
রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই । তিনি সর্ব বিষয়ে সর্ব শক্তিমান। (২) তিনিই তোমাদেরকে 
সৃষ্টি করেছেন, অতঃগর তোমাদের গধ্যে কেউ কাফির এবং কেউ মু'মিন! তোমরা ঘা কর, 
আল্লাহ্‌ তা দেখেন। (৩) তিনি নভোমগুল GS IONE ঘথাঘথভাবে সুষ্টি করেছেন এবং 
তোমাদেরকে জাক্কাতি দান করেছেন, অতঃপর সুন্দর করেছেন তোমাদের জারুতি। তাঁরই 
কাছে প্রত্যাবর্তন । (8) নভোমগুল ও porr ঘা কিছু আছে, তিনি তা জানেন। তিনি জারও 
জানেন তোমরা হা গোপনে কর এবং ঘা প্রকাশ্যে কর। জাল্লাহ অন্তরের বিষয়াদি সম্পর্কে 
সম্যক জাত। (৫) তোমাদের পূর্বে যারা কাফির ছিল, তাদের ব ত্তান্ত কি তোমাদের কাছে 
পৌছেনি? তান্না তাদের কর্মের শাস্তি জান্বাদন করেছে এবং তাদের জন্য রয়েছে হত্তরণা- 
দায়ক শান্তি। (৬) এটা এ কারণে ঘে, তাদের কাছে তাদের রস্লগণ প্রকাশ্য নিদর্শনাবলী- 
সহ জাগম্মন করলে তারা বলত £ মানুষই কি আমাদেরকে পথ প্রদর্শন করবে ? অতঃগর 
তারা কাফির হয়ে গেল এবং মুখ ফিরিয়ে নিল। এতে আল্লাহ্র কিছু আসে যায় না। 
আল্লাহ্‌ পরওয়াহীন, প্রশংসাহ। (৭) কাফিররা দাবী করে যে, কখনও পুনরুখিত হবে 
না। বলুন, অবশ্যই হবে, আমার পালনকর্তার কসম, তোগ্সরা নিশ্চয় পুনরুখিত হবে । 
অতঃগর তোমাদেরকে অবহিত করা হবে যা তোমরা করতে। এটা আল্লাহ্‌র পক্ষে সহজ। 
(৮) অতএব তোমরা আল্লাহ্‌, তাঁর রসূল এবং অবতীর্ণ নূরের প্রতি বিশ্বাস স্থাপন কর । 
তোমরা ঘা কর, দে বিষয়ে আল্লাহ, সম্যক অবগত । (৯) সেদিন অর্থাৎ সমাবেশের দিন 
আল্লাহু তোমাদেরকে একন্রিত করবেন। এ দিন হার জিতের দিন। যে ব্যক্তি আল্লাহর 
প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সৎ কর্ম সম্পাদন করে, আল্লাহ তার পাপসমূহ মোচন করবেন 
এবং তাকে জান্নাতে দাখিল করবেন, যার তলদেশে নির্বারিণীসমূহ প্রবাহিত হবে। তারা 
তথায় চিরকাল বসবাস করবে। এটাই মহাসাফল্য। (১০) আর যারা কাফির এবং . 
আমার জায়াতসমূহকে মিথ্যা বলে, তারাই জাহান্নামের অধিবাসী, তারা তথায় জনন্ত- 
কাল থাকবে । কতই না মন্দ প্রত্যাবর্তন স্থল এটা! রর ۱ 








| تحت 
নভোমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে, সবই আল্লাহ্র পবিত্রতা ঘোষণা করে ( মুখে‏ 
অথবা অবস্থার মাধ্যমে) রাজত্ব তারই এবং প্রশংসা তাঁরই। তিনি সব কিছুর উপর সর্ব-‏ 
শত্তিত্মান। (এটা পরবতী বর্ণনার ভূমিকা অর্থাৎ যিনি এমন পূর্ণতাগুণে ওণান্বিত,‏ 
তাঁর আনুগত্য ওয়াজিব এবং অবাধ্যতা গোনাহ্‌ )। তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন‏ 
(এ কারণে সবারই তার প্রতি বিশ্বাস স্থাপন করা উচিত ছিল )। 5 ) 95759 ( তোশ্বানদের‏ 
মধ্যে কেউ কাফির এবং OTS TN | আল্লাহ তা'আলা তোমাদের (ঈমান ও কুফরের )‏ 
কাজকর্ম দেখেন। (সুতরাং প্রত্যেককে উপযুক্ত প্রতিদান দেবেন )। তিনিই নভোমণ্ডন‏ 
ও ভূমণ্ডলকে যথাযথভাবে (অর্থাৎ প্রাপূর্ণ ও উপকারিতা পূর্ণরাপে ) সৃষ্টি করেছেন এবং‏ 
তোমাদেরকে আক্কৃতি দান করেছেন, অতঃপল্স সুন্দর করেছেন তোমাদের আকৃতি । € কেননা‏ 


8৬৪ ` GENC মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


মানবারুতির সমান কোন জীবের আকৃতিতে সৌষ্ঠব নেই )। তাঁর কাছে (সবার) প্রত্যাবর্তন । 
নভোমণ্ডল ও ভূমণ্ডলে যা আছে, তিনি সব জানেন। তিনি আরও জানেন তোমরা যা গোপনে 
কর এবং যা প্রকাশ্যে কর। আল্লাহ অন্তরের বিষয়াদি সম্পর্কেও সম্যক জাত। (এসব 
বিষয়ের দাবী এই যে, তোমরা তাঁর আনুগত্য কর। এছাড়াও ) তোমাদের পূর্বে যারা কাফির 
ছিল, তাদের রত্তান্ত কি তোমাদের কাছে পৌছেনি? (এসব রৃত্তান্তও তোমাদের আনুগত্যকে 
ওয়াজিব করে)। অতঃপর তারা তাদের কর্মের শাস্তি (দুনিয়াতেও ) আস্বাদন করেছে এবং 
' (এ ছাড়া পরকালে ) তাদের জন্য রয়েছে মর্মন্তদ আযাব । এটা (অর্থাৎ ইহকাল ও পর- 
কালের শাস্তি) এ কারণে যে, তাদের কাছে তাদের রস্লগণ প্রকাশ্যে নিদর্শনাবলী নিয়ে আগমন 
করলে তারা (রস্লগণের সম্পর্কে) বলাবলি করত--মানুষই কি আমাদেরকে পথপ্রদর্শন করবে 
(অর্থাৎ মানুষ কি কখনও পয়গম্বর ও পথপ্রদর্শক হতে পারে)? মোটকথা, তারা কাফির 
হয়ে গেল এবং মুখ ফিরিয়ে নিল। আল্লাহ্‌ তা'আলাও তাদের পরোয়া করলেন না (বরং 
পর্যুদস্ত করে দিলেন)। আল্লাহ্‌ (সবকিছু থেকে) পরোয়াহীন (এবং) ۱)9 
অবাধ্যতায় তাঁর ফোন ক্ষতি হয় না এবং আনুগত্যে উপকার হয় না। স্বয়ং অনুগত ও 


ঠে এ পা 3 শা জাগা مس ار یم‎ 


অবাধ্যেরই লাভ লোকসান হয় )। কাফিররা ( لهم عذا ب الم‎ বাক্য পরকালীন 


আযাবের কথা শুনে) দাবী করে যে, তারা কখনও পুনরুখিত হবে না (যার পর ৮১1১০ 
لیم‎ | হওয়ার কথা) আপনি বলে দিন, অবশ্যই হবে; আমার পালনকর্তার কসম, 


তোমরা নিশ্চয়ই পুনরুথিত হবে। অতঃপর তোমাদেরকে অবহিত করা হবে যা তোমরা 
করতে (এবং তদনুযায়ী শাস্তি দেওয়া হবে)। এটা (অর্থাৎ পুনরুগান ও প্রতিদান) আল্লাহ্‌র 
পক্ষে (সর্বশক্তিমান হওয়ার কারণে) সম্পূর্ণ সহজ। অতএব (ঈমানের এসব কারণ 
উপস্থিত আছে বলে ) তোমরা আল্লাহ্‌, তাঁর রসূল এবং আমার অবতীর্ণ নূরের অর্থাৎ কোর- 
আনের প্রতি বিশ্বাস স্থাপন কর। তোমরা যা কর,সে বিষয়ে আল্লাহ্‌ সম্যক অবগত । (স্মরণ 
কর) যেদিন আল্লাহ্‌ তোমাদেরকে সমাবেশ দিবসে একত্র করবেন। এদিনই লাভ লোক- 
সান জাহির হওয়ার দিন। (অর্থাৎ মুসলমানদের লাভ এবং কাফিরদের লোকসান এই দিনে 
কার্যত জাহির হবে। এর বর্ণনা এই যে,) যে ব্যক্তি আল্লাহ্‌র প্রতি বিশ্বাস রাখে এবং সৎ কর্ম 
সম্পাদন করে, আল্লাহ তার পাপসমূহ মোচন করবেন এবং তাকে (জান্নাতের) উদ্যানে দাখিল 
করবেন, যার পাদদেশে নির্ঝরিণীসমূহ প্রবাহিত হবে। তথায় তারা চিরকাল বসবাস করবে। 
এটা মহাসাফল্য। আর যারা কাফির এবং আমার আয়াতসমূহকে মিথ্যা বলে, তারাই জাহা- 
ন্লামের অধিবাসী । তারা তথায় অনন্তকাল থাকবে। এটা খুব মন্দ প্রত্যাবর্তন স্থান । 


আন্ষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


AS ASIA BI 0512 4212 | 
کا فر و منکم موی‎ ১ (০৯ অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা তোমাদেরকে 


করেছেন, এরপর তোমাদের কেউ কাফির এবং কেউ মু'মিন হয়ে গেছে। এখানে 
এর ও অব্য়টি এই অর্থ জ্ঞাপন করে যে, প্রথমে সৃষ্টি করার সময় কোন কাফির 


ابی ھی 


স্রা তাগাবুন ۱ ৪৬৫ 


ছিল না। এই কাফির ও মু'মিনের বিভেদ পরে সেই ইচ্ছা ও ক্ষমতার অধীনে হয়েছে, যা 
আল্লাহ্‌ তা“আলা প্রত্যেক মানুষকে দান করেছেন। এই ইচ্ছা ও ক্ষমতার কারণেই মানুষের 
উপর গোনাহ্‌ ও সওয়াব আরোপিত হয়। এক হাদীসেও এই অর্থের সমর্থন পাওয়া যায়। 


রসূলুল্লাহ সো) বলেন £ ১১1 ০ بوا ك بهه‎ ১ 8 کل سو لو د ہو لد علی الفطر‎ 
২১1)-০৯ 5 ---অর্থাৎ প্রত্যেক সন্তান নির্মল স্বভাব-ধর্মের উপর জন্মগ্রহণ করে (যার 


ফলে তার মুমিন হওয়া স্বাভাবিক ছিল )। কিন্তু এরপর তার পিতামাতা তাকে ইহুদী, খুস্টান 
ইত্যাদিতে পরিণত করে।---( কুরতুবী ) 


দ্বিজাতি তত্ত্ব ঃ কোরআন পাক এ স্থলে মানব জাতিকে দুই দলে বিভক্ত করেছে-- 
কাফির ও মু’মিন। এতে বোঝা যায় যে, আদম সন্তানরা সবই এক গোম্তীভূক্ত এবং বিশ্বের 
সমস্ত মানুষ এই গোষ্ঠীর ব্যক্তিবর্গ । এই গোষ্ঠীকে ছিন্নকারী এবং আলাদা দল সৃষ্টিকারী 
বিষয় হচ্ছে একমাত্র কুফর ৷ যে ব্যক্তি কাফির হয়ে যায়, সে মানবগোম্ঠীর এই সম্পর্ককে 
ছিন্ন করে। এভাবে সমগ্র বিশ্বে মানুষের দলাদলি একমাত্র ঈমান ও কুফরের ভিত্তিতে হতে 
পারে। বর্ণ, ভাষা, বংশ, পরিবার ও দেশ ইত্যাদির মধ্য থেকে কোনটিই মানবগোষ্ঠীকে 
বিভিন্ন দলে বিভক্ত করতে পারে না। এক পিতার সন্তানরা যদি বিভিন্ন শহরে বসবাস করে 
অথবা বিভিন্ন ভাষায় কথা বলে অথবা তাদের বর্ণ বিভিন্ন রূপ হয়, তবে তারা আলাদা 
আলাদা দল হয়ে যায় না। এসব বিভিন্নতা সত্ত্বেও তারা সবাই পরস্পরে ভাই ভাই গণ্য হয়। 
কোন বুদ্ধিমান মানুষ তাদেরকে বিভিন্ন আখ্যা দিতে পারে 1۱ 


মূর্খতা যুগে বংশ ও গোত্রের বিভেদকে জাতীয়তা ও দলাদলির ভিত্তি করে দেওয়া হয়ে- 
ছিল। এমনিভাবে দেশ ও মাতৃভূমির ভিত্তিতে কিছু দলাদলি মাথাচাড়া দিয়ে উঠলে রসূলু- 
ল্লাহ্‌ (সা) এসব প্রতিমাকে ভেঙে দেন। তার মতে মুসলমান যে কোন দেশ, যে কোন ভূখণ্ড, 


۱ ۱ A ۸ পাঠে 
যে কোন বর্ণ ও পরিবারের হোক, তারা এক গোচ্ঠীভূক্ত। কোরআন বলেঃ نما المۂ‎ | 


سے 


02 রি 


৪১৯1 1৩ টা মুমিনগণ সবাই গরস্পরে ভাই ভাই। এমনিভাবে কাফির যে কোন দেশ 


অথবা সম্প্রদায়ের হোক, তারা সবাই এক মিল্লাত ও এক জাতি৷ 


কোরআন পাকের উপরোক্ত আয়াতও এর পক্ষে সাক্ষ্য দেয়। এতে সমগ্র আদম 
সন্তানকে মু’মিন ও কাফির---এই দুই দলে বিভক্ত করা হয়েছে। বর্ণ ও ভাষার বিভেদকে 
কোরআন আল্লাহ্‌ তা'আলার অপার শক্তির বহিঃপ্রকাশ এবং মানুষের জীবিকা সম্পকিত 
অনেক উপকার অর্জনের ভিত্তি হওয়ার কারণে একটি মহান অবদান আখ্যা দিয়েছে ঠিকই, 
কিন্তু একে মানব জাতির মধ্যে দলাদলি সৃজ্টির উপায় হিসাবে ব্যবহার করার অনুমতি 
দেয়নি । | | ۱ | | 
ঈমান ও কুফরের কারণে দুই জাতির বিভেদ একটি ইচ্ছাধীন বিষয়ের উপর ভিত্তি- 
- শীল। কেননা ঈমান ও 9 কুফর উভয়টিই মানুষের ইচ্ছাধীন ব্যাপার। কেউ এক জাতীয়তা 
৫৯০ 


৪৬৬ তফসীরে মাণআরেফুল-কোরআন ॥॥ অস্টম খণ্ড 


ত্যাগ করে অন্য জাতীয়তা অবলম্বন করতে চাইলে অতি সহজেই তা করতে পারে অর্থাৎ 
_ নিজের বিশ্বাস ও মতবাদ পরিবর্তন করে অন্য দলে শামিল হতে পারে। এর বিপরীতে বংশ, 
পরিবার, বর্ণ, ভাষা ও দেশ কোন মানুষের ইচ্ছাধীন ব্যাপার নয়। কেউ নিজের বংশ ও বর্ণ 
পরিবর্তন করতে পারে না। ভাষা ও দেশ যদিও পরিবর্তন করা যায়, কিন্ত যেসব জাতি ভাষা 
ও দেশের ভিত্তিতে প্রতিষ্ঠিত, তারা স্বভাবত অন্য ভাষাভাষী ও অন্য দেশের অধিবাসীকে 
নিজেদের মধ্যে সাদরে গ্রহণ করতে সম্মত হয় না, যদিও সে তাদের ভাষা বলতে শুরু করে 
এবং তাদের দেশে বসবাস অবলম্বন ۱ 


এই ইসলামী গোষ্ঠী ও ঈমানী ভ্রাতত্বই অল্পদিনের মধ্যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণের 
এবং কৃষ্ণকায়, শ্বেতকায়, আরব ও আজমে অসংখ্য ব্যক্তিকে এক সূতায় গ্রথিত করে দিয়ে- 
ছিল। এই শক্তির মুকাবিলা বিশ্বের জাতিসম্হ করতে পারেনি। তাই তারা সেই প্রতিমা- 
গুলোকে পুনরায় জীবিত করার প্রয়াস পেল, যেগুলোকে রসূলুল্লাহ (সা) খণ্ড-বিখণ্ড করে 
দিয়েছিলেন। তারা মুসলমানদের মহান এঁক্য শক্তিকে দেশ, ভাষা, বর্ণ, বংশ ও পরিবারের 
বিভিন্ন খণ্ডে বিভক্ত করে তাদেরকে পরস্পরে সংঘর্ষে লিপ্ত করে দিল। এভাবে TT 
হীন মনোরুত্তি চরিতার্থ করার জন্য ময়দান পরিষ্কার হয়ে গেল। আজ এরই অশুভ পরিণতি 
চোখের সামনে দেখা যাচ্ছে যে, প্রাচ্য ও প্রতীচ্যের যে মুসলমান একদা এক জাতি ও এক প্রাণ 
ছিল, তারা এখন ছোট ছোট দলে বিভক্ত হয়ে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত রয়েছে। 
অপরপক্ষে শয়তানী শক্তিগুলো পারস্পরিক মতবিরোধ সত্ত্বেও মুসলমানদের মুকাবিলায় 
এক জাতিই প্রতীয়মান হয়। 


سح তারা ‘Joga‏ پر حر سر اف ساب لم 


তোমাদেরকে আকৃতি দান করেছেন,‏ -—و صو و کم فا حسن صو و کم 


be) 


অতঃপর তোমাদের আকৃতিকে সৃশ্রী করেছেন। আকুতি তৈরী করা প্ররুতপক্ষে বিশ্বস্রষ্টার 
বিশেষ গুণ। এজন্যই আল্লাহ্‌র নামসমূহের মধ্যে 31 অর্থাৎ আরুতিদাতা বণিত 


আছে। চিন্তা করুন, সৃষ্ট জগতে কত বিভিন্ন জাতি রয়েছে, প্রত্যেক জাতিতে কত বিভিন্ন 
শ্রেণী রয়েছে এবং প্রত্যেক শ্রেণীতে লাখো বিভিন্ন ব্যক্তি রয়েছে। তাদের একজনের আকৃতি 
অপরজনের আকৃতির সাথে খাপ খায় না। একই মানব শ্রেণীর মধ্যে দেশ ও ভূখণ্ডের বিভিন্ন- 
তার কারণে এবং বংশ ও জাতির বিভিন্নতার কারণে আকৃতিতে সুস্পম্ট পার্থক্য দৃষ্টিগোচর 
হয়। তদুপরি তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির মুখাবয়ব অন্য সবার থেকে ভিন্ন হয়ে থাকে । 
এই বিস্ময়কর কারিগরি ও ভাস্কর্য দেখে জানবৃদ্ধি দিশেহারা হয়ে পড়ে। মানুষের চেহারা 
ছয়-সাত বর্গইঞ্চির অধিক নয়। কোটি কোটি মানুষের একই ধরনের চেহারা সত্ত্বেও 
একজনের আকার অন্যজনের সাথে পুরোপুরি মিলে না যে, চেনা কঠিন হয়। আলোচ্য 


॥ سح ہہ‎ ডি তা পাস পালা 


‘আয়াতে আকার নির্মাণের নিয়ামত উল্লেখ করার পর বলা হয়েছেঃ فا حسن صو رگم‎ 


অর্থাৎ তিনি মানবাকৃতিকে সমগ্র সৃষ্ট জগত ও সৃষ্ট জীকে আক্চতি অপেক্ষা অধিক সুন্দর 


সূরা তাগাবুন ۱ ৪৬৭ 


ও সুষম করেছেন। কোন মানুষ তার দলের মধ্যে যতই কুৎসিত ও কদাকার হোক না কেন, 
অবশিষ্ট সকল জীবজন্তুর আকৃতির তুলনায় সে-ও সৃশ্রী। 


পাপা nS ee‏ ور ی رصم 


১৪7 723 115) ১০৯ শব্দটি একবচন হলেও বহুবচনের অর্থ ۱‏ و ننا 

তা‏ مل ےو س 
তাই (১১১৪ বহুবচন ক্রিয়াপদ তার জন্য ব্যবহার করা 5۳37۲5 ۱ ۲۳۲۲ নবুয়ত‏ 
ও রিসালতের পরিপন্থী মনে করাও কাফিরদের একটি অলীক ধারণা ছিল। কোরআনে‏ 
স্থানে স্থানে এই ধারণা খণ্ডন করা হয়েছে । পরিতাপের বিষয়, এখন মুসলমানদের মধ্যেও‏ 
কেউ কেউ এমন দেখা যায়, যারা নবী করীম (সা)-এর মানবত্ব অস্বীকার করে। তাদের‏ 
চিন্তা করা উচিত যে, তারা কোন্‌ পথে অগ্রসর হচ্ছে £ মানব হওয়া নবুয়তেরও পরিপন্থী নয়‏ 
এবং রিসালতের উচ্চমর্যাদারও প্রতিকুলে নয়। রস্ল সো) নূর হলেও মানব হতে পারেন।‏ 
তিনি নৃরও এবং মানবও ৷ তার নৃরকে প্রদীপ, সূর্ঘ ও চন্দ্রের নূরের নিরিখে বিচার করা ভুল |‏ 


পি পা سے سے‎ 


{5৮ ও _( বিশ্বাস স্থাপন কর‏ با لله ووسو له و النو والذ ی ا ذز نا 


আল্লাহ্‌র প্রতি, তার রসূলের প্রতি এবং সেই নূরের প্রতি, যা আমি নাযিল করেছি )। এখানে 
নূর বলে কোরআন বোঝানো হয়েছে । কারণ, নূরের স্বরূপ এই যে, সে নিজেও দেদীপ্যমান 
ও উজ্জ্বল এবং অপরকেও দেদীপ্যমান ও উজ্জ্বল করে। কোরআন স্বকীয় অলৌকিকতা'র 
কারণে নিজে যে উজ্জ্বল ও সুস্পম্ট, তা বর্ণনার অপেক্ষা রাখে না। কোরআনের মাধ্যমে 
আল্লাহ্‌ তা"আলার সন্তুষ্টি ও অসন্তুষ্টির কারণাদি, বিধি-বিধান, শরীয়ত এবং পরজগতের 
সঠিক তথ্যাবলী উজ্জল হয়ে উঠে। এগুলো জানা মানুষের জন্য জরুরী । 


কিয়ামতকে লোকসানের দিন বলার কারণ ঃ م یجیعکم لهو م الجمع‎ ۳ 


J পাতা Fa 


---যেদিন আল্লাহ্‌ তোমাদেরকে একত্র করবেন একত্র করার‏ د لک ہوم Ld!‏ ہی 


OAT 


দিবসে। এই দিনটি হবে লোকসানের । ہوم الجمع‎ একন্রিত হওয়ার দিবস ও 


শি পাও ۶ صر‎ ۱ ۰ 
ا لتغا بی‎ (58 লোকসানের দিবস---এই উভয়টি কিয়ামতের নাম। একত্রিত হওয়ার 
দিন এ কারণে যে, সেদিন পূর্ববতী ও পরবর্তী সকল জিন এবং মানবকে হিসাব-নিকাশের 
_ জন্য একক্র করা হবে। পক্ষান্তরে (১ ৬ শব্দটি ১ থেকে ব্যুৎপন্ন। এর অর্থ লোকসান। 
. আথিক লোকসান এবং মত ও বৃদ্ধির লোকসান উভয়কে (১%এ বলা হয়। ইমাম রাগিব 
ইস্পাহানী মুফরাদাতুল কোরআনে বলেন £ঃ আঘথিক লোকসান জ্তাপন করার জন্য এই 


৪৬৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অম্টম খণ্ড 


শব্দটি مج ل‎ ৪৯৬০ এ ব্যবহৃত হয় এবং মত ও বুদ্ধির লোকসান জ্ঞাপন করার 
জন্য ৮৮ ৩৮০ থেকে ব্যবহৃত হয়। (১0 শব্দটি আভিধানিক দিক দিয়ে দুই 


তরফা কাজের জন্য বলা হয় অর্থাৎ একজন অন্যজনের এবং অন্যজন তার লোকসান 
করবে অথবা তার লোকসান প্রকাশ করবে । কিন্তু আয়াতে একতরফা লোকসান প্রধ্াশ 
করা উদ্দেশ্য। এই শব্দের এই ব্যবহারও খ্যাত ও সুবিদিত। কিয়ামতকে লোকসানের দিবস 
বলার কারণ এই যে, সহীহ হাদীসে আছে, আল্লাহ্‌ তা'আলা প্রত্যেক মানুষের জন্য পরকালে 
দুইটি গৃহ নির্মাণ করেছেন---একটি জাহান্নামে অপরটি ۱ জান্নাতীদেরকে জানাতে 
দাখিল করার পূর্বে সেই গৃহও দেখানো হবে, যা ঈমান ও সৎকর্মের অবর্তমানে তাদের জন্য 
নির্ধারিত ছিল, ঘাতে সেই গৃহ দেখার পর জান্নাতের গৃহের যথার্থ কদর তাদের অন্তরে সৃষ্টি 
হয় এবং তারা আল্লাহ তা“আলার অধিক কৃতজ্ঞ হয়। এমনিভাবে জাহান্নামীদেরকে জাহা- 
ন্নামে দাখিল করার পর্বে সেই গৃহও দেখানো হবে যু ঈমান ও সৎকর্ম বর্তমান থাকলে 
তাদের জন্য নির্ধারিত ছিল যাতে তাদের পরিতাপ আরও বাড়ে । জাহান্নামে জান্নাতীদের 
যেসব গৃহ ছিল, সেগুলোও জাহান্নামীদের ভাগে পড়বে । পক্ষান্তরে কাফির, পাপাচারী ও 
হতভাগাদের যেসব গৃহ জান্নাতে ছিল, সেগুলোও জান্নাতীদের অধিকারে চলে যাবে । তখন 
জাহান্নামীরা তাদের লাভ-লোকসান সত্যি সত্যি অনুভব করতে সক্ষম হবে যে, তারা ۳ 
ছাড়ল এবং কি পেল । এসব রেওয়ায়েত বুখারী, মুসলিম ও অন্যান্য হাদীসগ্রন্ছে বিভিন্ন 
ভাষায় বণিত আছে। 


মুসলিম, তিরমিযী ইত্যাদি গ্রন্থে হযরত আবু হুরায়রা (রা) থেকে বণিত আছে 
রসূলুল্লাহ (সো) একবার সাহাবায়ে কিরামকে জিক্তাসা করলেন $ তোমরা জান, নিঃস্ব 
কে? সাহাবায়ে কিরাম আর করলেন £ যার কাছে ধন-সম্পদ নেই, আমরা তাকে ۹ 
মনে করি। তিনি বললেন £ আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি নিঃস্ব, যে কিয়ামতের দিন 
নামায, রোযা, যাকাত ইত্যাদির পুজি নিয়ে উপস্থিত হবে। কিন্তু সে দুনিয়াতে কাউকে 
গালি দিয়েছিল, কারও প্রতি মিথ্যা অপবাদ আরোপ করেছিল, কাউকে প্রহার কিংবা হত্যা 
করেছিল এবং কারও ধন-সম্পদ আত্মসাৎ করেছিল, হাশরের মাঠে তারা সবাই উপস্থিত 
হয়ে নিজ নিজ দাবী পেশ করবে । কেউ তার নামায নিয়ে যাবে, কেউ রোযা, কেউ যাকাত 
এবং কেউ অন্যান্য সৎকর্ম নিয়ে যাবে । যখন তার সৎকর্ম নিঃশেষ হয়ে যাবে, তখন তার 
হাতে উৎ্পীড়িত লোকদের গোনাহ তার উপর চাপিয়ে দিয়ে প্রাপ্য ঢুকানো হবে। এর পরি- 
গতিতে সে জাহান্নামে নিক্ষিপ্ত হব । ) 


বুখারীর এক রেওয়ায়েতে রসলে করীম (সা) বলেন £ যে ব্যক্তির কাছে কারও 
কোন পাওনা থাকে, তার উচিত দুনিয়াতেই তা পরিশোধ করে অথবা মাফ করিয়ে নিয়ে 
মুক্ত হয়ে যাওয়া । নতুবা কিয়ামতের দিন দিরহাম ও দীনার থ কবে না। কারও কোন 
দাবী থাকলে তা সেব্যক্তির সৎকর্ম দিয়ে পরিশোধ করা হবে। সৎকর্ম শেষ হয়ে গেলে 
পাওনাদারের গোনাহ প্রাপ্য পরিমাণে তা তার উপর চাপিয়ে দেওয়া হবে ।---€ মাযহারী) 


হযরত ইবনে আব্বাস (রা) ও অন্যান্য তফসীরবিদ কিয়ামতকে লোকসানের দিবস 
বলার উপরোক্ত কারণই বর্ণনা করেছেন। আবার অনেকের মতে সেদিন কেবল কাফির, 


সুরা তাগাবুন | ৪৬৯ 


পাপাচারী ও হতভাগাই লোকসান অনুভব করবে নাঃ; বরং সৎকর্মপরায়ণ মুমিনগণও 
এভাবে লোকসান অনুভব করবে যে, হায়! আমরা যদি আরও বেশী সৎকর্ম করতাম, তবে 
জান্নাতের সুউচ্চ মর্তবা লাভ করতাম। সেদিন প্রত্যেকেই জীবনের সেই সময়ের জন্য পরি- 


তাপ করবে, যা অধথা ব্যয় করেছে। হাদীসে আছেঃ س جلس مجلسا‎ 
৯০ ৮৬৪)! نیک کا ن علیک حس و ډوم‎ এট )$ ১৪ ৮)---যে ব্যক্তি কোন মজলিসে 
বসে এবং সমগ্র মজলিসে আল্লাহকে স্মরণ না করে, কিয়ামতের দিন সেই মজলিস তার জন্য 
পরিতাপের কারণ হবে। 

কুরতুবীতে আছে প্রত্যেক মুগমিনও সেদিন সকর্ম জুটির কারণে স্বীয় লোকসান অনুভব 
করবে । সূরা মরিয়মে কিয়ামতের নাম یرم الحسرة‎  পরিতাপ দিবস বলে. 
বণিত হয়েছে। তারই অনুরূপ এখানে লোকসান দিবস নাম রাখা হয়েছে । 

Jac তা LACT AST A ATT 


ی ہوم الحسرة ١ذ‏ قضى الا مر সূরা মরিয়মে বলা হয়েছেঃ‏ 


রূহুল মা"আনীতে এই আয়াতের তফসীরে বলা হয়েছে, সেদিন জালিম ও দুক্ষমাঁরা তাদের 
বুটি-বিচ্যুতির জন্য পরিতাপ করবে এবং কর্মকে অধিকতর সুন্দর করতে সচেষ্ট হয়নি 
এমন সৎকর্মপরায়ণ মু’মিনগণও পরিতাপ করবে৷ এভাবে কিয়ামতের দিন সবাই নিজ নিজ 
TÊT কারণে অনুতপ্ত হবে এবং কম আমল করার কারণে লোকসান অনুভব করবে। তাই 
একে লোকসান দিবস বলা হয়েছে। 


১০০ ৫% ০ ১%০। 9১5 8 প্র ৩৮ 
0155911522৮ کت 48 5 20 اطیعواانه و‎ 
SU سی سا سس سے‎ 
و دو ہاوگ ,ےم‎ 1 E و مک‎ 
J) الین و اش لے‎ 83১4 ১৬০০ AS ৩ 
৬ ن‎ 2 2-2 ৮৫ ৫৮৬ পাত ১৮ 
11 05501 ৮05 © CFI ISH اتو‎ ৫৪১ هو‎ 
س ا ع ت‎ 
৫৮ 9১ ০2505861545 25315 ۱ امن زوا ج‎ 
9 9 مر مہ‎ ৫ (4155525৫115 وضع‎ 

By 0 A553 01 ৪১৯১ ১‏ اموالکم و 
Lo ⁄ 2‏ 


سرت« 
6৫35 ۱ 28173522255‏ چ > ۰ ৪৪৮১৮‏ انوا اد 5 
দিক 2522‏ 5 
اه 23219 12901215591 | را لال রি‏ 


۷ 





۷ 





৪৭০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


রি 99‏ 5 ہی کک اج 
০12)‏ و Bad FSG‏ 622 


(১১) আল্লাহ্‌র নির্দেশ ব্যতিরেকে কোন বিপদ আসে না এবং যে আল্লাহ্‌র প্রতি বিশ্বাস 
করে, তিনি তার অন্তরকে সৎ পথ প্রদর্শন করেন । আল্লাহ, সব বিষয়ে সম্যক পরিজ্ঞাত । 
(১২) তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রসূলের আনুগত্য কর। যদি তোমরা মুখ 
ফিরিয়ে নাও, তবে আমার রসূলের দায়িত্ব কেবল খোলাখুলি পৌছিয়ে দেওয়া। (১৩) আল্লাহ্‌, 
তিনি ব্যতীত কোন মাবূদ নেই। অতএব মু’মিনগণ আলাহ্‌র উপর ভরসা করুক। 
(১৪) হে মু’মিনগণ, তোমাদের কোন কোন স্ত্রী ও সন্তান-সস্ততি তোমাদের দুশমন । অতএব 
তাদের ব্যাপারে সতক থাক। যদি মার্জনা কর, উপেক্ষা কর এবং ক্ষমা কর, তবে আল্লাহ 
ক্ষমাশীল, করুণাময় । (১৫) তোমাদের ধন সম্পদ ও সন্তান-সন্ততি তো কেবল পরীক্ষা- 
স্বরূপ । আর আল্লাহ্র কাছে রয়েছে মহাপুরস্কার । (১৬) অতএব তোমরা যথাসাধ্য 
আল্লাহকে ভয় কর, গুন, আনুগত্য কর এবং ব্যয় কর। এটা তোমাদের জন্য কল্যাণকর । 
যারা মনের কার্পণ্য থেকে মুক্ত, তারাই সফলকাম । (১৭) যদি তোমরা আল্লাহকে উত্তম 
খণ দান কর, তিনি তোমাদের জন্য তা দ্বিগুণ করে দেবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। 
আল্লাহ্‌ গুণগ্রাহী, সহনশীল। (১৮) তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী, পরাক্রান্ত, প্রজ্ঞাময় । 





তফসীরের সার-সংক্ষেপ 

(কুফর যেমন পরকালীন সাফল্যের পথে পুরাপুরি বাধা, তেমনি ধনসম্পদ, সন্তান- 
সন্ততি, স্ত্রী ইত্যাদিতে মশগুল হয়ে আল্লাহ্র আদেশ পালনে টি করাও এক পর্যায়ে পরকালীন 
সাফল্যের পথে বাধা। তাই বিপদাপদে এরূপ মনে করা উচিত যে;) কোন বিপদ আল্লাহর 
আদেশ ব্যতিরেকে আসে না। (এরূপ মনে করে সবর ও সন্তুষ্টি অবলম্বন করা উচিত)। যে 
ব্যক্তি আল্লাহ্‌র প্রতি (পূর্ণ ) বিশ্বাস রাখে, তিনি তার অন্তরকে (সবর ও সন্ভন্টির ) পথ প্রদর্শন 
করেন। আল্লাহ্‌ সর্ব বিষয়ে সম্যক জ্তাত। (কে সবর ও সন্তুষ্টি অবলম্বন করল, কে করল 
না,তিনি সব জানেন এবং প্রত্যেককে তদনুষায়ী প্রতিদান ও শাস্তি দেন। সার কথা এই যে, 
বিপদাপদসহ প্রত্যেক ব্যাপারে ) আল্লাহ্‌র আনুগত্য কর এবং রস্ল (সা)-এর আনুগত্য কর । 
যদি তোমরা (আনুগত্য থেকে ) মূখ ফিরিয়ে নাও, তবে মেনে রেখ, ) আমার রসূল সো)-এর 
দায়িত্ব কেবল খোলাখুলি পেঁছিয়ে দেওয়া । (এই দায়িত্ব তিনি স্ন্দরভাবে পালন করেছেন। 
তাই তাঁর কোন ক্ষতি হবে না---ক্ষতি তোমাদেরই হবে। আল্লাহ্‌র ক্ষতি হওয়ার কোন সম্তা- 
বনাই নেই, তাই এখানে তা বর্ণনা করা হয়নি। তোমাদের এবং বিশেষভাবে বিপদগ্রস্তদের 
এরূপ মনে করা উচিত যে,) তোমাদের কোন কোন স্ত্রী ও সন্তান-সন্ততি তোমাদের (ধর্মের ) 


সরা তাগাবুন 0 ৪৭১ 


দুশমন (যদি তারা নিজেদের ইহলৌক্িক উপকারের জন্য এমন বিষয়ের আদেশ করে, যাতে 
তোমাদের পারলৌকিক অনিষ্ট আছে ।) অতএব তোমরা তাদের সম্পর্কে সতর্ক থাক (এবং 
তাদের উক্তরূপ আদেশ পালনে বিরত থাক ।) যদি তোমরা এরাপ ফরমায়েশের কারণে রাগ 
করে তাদের প্রতি কঠোরতা কর এবং তারা ক্ষমা চেয়ে তওবা করে নেয়, তবে এরপর যদি) 
_ তোমরা (তাদের তখনকার ত্রুটি ) মাজনা কর € অর্থাৎ শান্তি না দাও), উপেক্ষা কর (অর্থাৎ 
বেশী তিরপ্কার না কর) এবং ক্ষমা কর (অর্থাৎ তা মনে ও মুখে ভূলে যাও) তবে আলাহ্‌ 
তা'আলা (তোমাদের গোনাহের জন্য ) ক্ষমাশীল, (তোমাদের অবস্থার প্রতি) করুণাময় । 
( এতে ক্ষমা করতে উৎসাহিত করা হয়েছে। শাস্তি দিলে নিভাক হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা 
থাকলে ক্ষমা করা ওয়াজিব হয়ে যায়। কোন কোন সময় ক্ষমা করা মোস্তাহাব। অতঃপর 
ধনসম্পদ সম্পর্কে সন্তান-সন্ততির ন্যায় বিষয়বস্তু বর্ণনা করা হচ্ছে 8) তোমাদের ধন- 
সম্পদ ও সন্তান-সন্ততি কেবল দরীক্ষাস্বরূপ। (উদ্দেশ্য এটা দেখা যে, কে এতে মশগুল হয়ে 
আল্লাহকে ভুলে যায় এবং কে স্মরণ রাখে। যে এতে মশগুল হয়ে আল্লাহ্‌কে স্মরণ রাখে, 
তার জন্য) আল্লাহ্‌র কাছে রয়েছে মহাপুরস্কার। অতএব (এসব কথা শুনে) তোমরা যথা- 
সাধ্য আল্লাহকে ভয় কর, (তার আদেশ-নিষেধ ) শুন” আনুগতা কর এবং (বিশেষভাবে যেখানে 
ব্যয় করতে বলা হয়েছে, সেখানে ) ব্যয় কর। এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। (সম্ভবত 
এটা সুকঠিন বলে বিশেষভাবে উল্লিখিত হয়েছে । ) যারা মনের লালসা থেকে মুক্ত, তারাই 
' (পরকালে) সফলকাম। (অতঃপর এই সফলতার কথা বর্ণনা করা হয়েছে যে,) যদি তোমরা 
আল্লাহকে উত্তম ( আন্তরিকতাপূর্ণ ) খণ দান কর, তবে তিনি তোমাদের জন্য তা দ্বিগুণ করে 
দেবেন এবং তোমাদের গোনাহ মাফ করবেন। আল্লাহ্‌ গুণগ্রাহী (সৎকর্ম গ্রহণ করেন এবং) 
সহনশীল (গোনাহ করলে তাৎক্ষণিক শাস্তি দেন না)। তিনি দৃশ্য ও অদুশ্যের জ্ঞানী, পরা- 
ক্রান্ত, প্রজাময়। ( 5 59 থেকে (৯৭ পর্যন্ত বিষয়বস্তু সূরার বিষয়বস্তুর কারণ স্বরাপ )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য "0 


سے _ خر سے سے 7 . 
و ۸ 5০15‏ 


و وت 
কারও উপর কোন বিপদ আসে না এবং যে ব্যক্তি‏ مورب 0 অর্থাৎ আল্লাহ্‌র‏ 
আল্লাহ্‌র প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ্‌ তার অন্তরকে সৎপথ প্রদর্শন করেন। এটা অনস্বীকার্য‏ 
সত্য যে, আল্লাহ্‌ তা*আলার অনুমতি ও ইচ্ছা ব্যতিরেকে কোথাও সামান্যতম বস্তুও‏ 
নড়াচড়া করতে পারে না। আল্লাহ্‌র অনুমতি ছাড়া কেউ কারও কোন ক্ষতি এবং উপকার‏ 
করতে পারে না। কিন্তু যে ব্যক্তি আল্লাহ্‌ ও তকদীরে বিশ্বাসী নয়, বিপদ মৃহ্র্তে তার জন্য‏ 
কোন স্থিরতা ও শান্তির উপকরণ থাকে না। সে বিপদ দূরীকরণের উদ্দেশ্যে হাহুতাশ ও ছটফট‏ 
এর বিপরীতে তকদীরে বিশ্বাসী মু'মিনের অন্তরকে আল্লাহ্‌ তা“আলা এ বিষয়ে‏ جب ہے 
স্থির বিশ্বাসী করে দেন যে, যা কিছু হয়েছে, আল্লাহ্‌ তা'আলার অনুমতি ও ইচ্ছাক্রমে হয়েছে।‏ 
যে বিপদ তাকে স্পর্শ করেছে, তা অবধারিত ছিল, কেউ একে টলাতে পারত না এবং যে বিপদ‏ 
থেকে সে মুক্ত রয়েছে, তা থেকে যুক্ত থাকাই অবধারিত ছিল। তাকে এই বিপদে জড়িত থাকার‏ _ 


৪৭২ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥। অষ্টম খণ্ড 


সাধ্য কারও ছিল না। এই ঈমান ও বিশ্বাসের ফলে পরকালের সওয়াবের ওয়াদাও তার সামনে 
থাকে, যদ্দ্বারা দুনিয়ার বৃহত্তম বিপদও ٦ হয়ে যায়। 


পা পেশ তা‏ ور و و পারছে‏ مه موم 
৩৪) জা‏ منوا ان من ا زوا جکم وا و لاد کم عد وا لکم فا حذ ر وهم 
--অর্থাৎ মুসলমানগণ, তোমাদের 5 3 5 7-765 7 * | তাদের‏ 
অনিষ্ট থেকে আত্মরক্ষা কর। তিরমিযী, হাকেম প্রমুখ হযরত ইবনে আব্বাস রো) থেকে‏ 
বর্ণনা করেন, এই আয়াত দেই মুসলমানদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে, যারা হিজরতের‏ 
পর মক্কায় ইসলাম গ্রহণ করে মদীনায় 13315 (সা)-র কাছে হিজরত করে চলে যেতে‏ 
মনস্থ করে, কিন্তু তাদের পরিবার-পরিজনরা তাদেরকে হিজরত করতে বাধা দেয়।‏ 
(রূহল-মা“আনী )‏ --- 

এটা তখনকার কথা, যখন মক্কা থেকে হিজরত করা প্রত্যেক মুসলমানের উপর 
ফর ছিল। আলোচ্য আয়াতে এরূপ স্ত্রী ও সন্তান-সন্ততিকে মানুষের শন্্র আখ্যা দেওয়া 
হয়েছে এবং তাদের অনিম্ট থেকে আত্মরক্ষা করার জোর আদেশ দেওয়া হয়েছে। কেননা, 
তার চাইতে বড় শত্র, মানুষের কেউ হতে পারে না, যে তাকে চিরকালীন আযাব ও জাহান্নামের 
অগ্নিতে লিপ্ত করে দেয়। 


হযরত আতা ইবনে আবু রাবাহ রো) বর্ণনা করেন, এই আয়াত আওফ ইবনে 
মালেক আশজায়ী রো) সম্পর্কে অবতীর্ণ হয়েছে । তিনি মদীনায় ছিলেন এবং যখনই 
কোন যুদ্ধ ও জিহাদের সুযোগ আসত, তিনি তাতে যোগদান করার ইচ্ছা করতেন। কিন্তু 
তাঁর স্ত্রী ও সন্তানরা এই বলে ফরিয়াদ শুরু করে দিতঃ আমাদেরকে কার কাছে ছেড়ে যাবে । 
তিনি তাদের ফরিয়াদে প্রভাবান্বিত হয়ে সংকল্প ত্যাগ করতেন ।---€(ইবনে কাসীর) 


উপরোক্ত উভয় রেওয়ায়েতের মধ্যে কোন বৈপরীত্য নেই। উভয় ঘটনা আয়াত অব- 
তরণের কারণ হতে পারে। কেননা, হিজরত হোক কিংবা জিহাদ, যে স্ত্রী ও সন্তান আল্লাহর 
ফরয পালনে বাধ সাধে, 513 ۱ 


পর্ববতী আয়াতে‏ -5 ان تعغرا و تمفحرا و نغفروا فا ن اللہ غفو رر حیم 


যাদের স্ত্রী ও সন্তানদেরকে শত, আখ্যা দেওয়া হয়েছে, তারা নিজেদের ভুল বুঝতে পেরে ভবি- 
ষ্যতে স্ত্রী ও সন্তানদের সাথে কঠোর ব্যবহার করার ইচ্ছা করল। এর পরিপ্রেক্ষিতে আয়াতের 
এই অংশে বলা হয়েছে ঃ যদিও এই স্ত্রী ও সন্তানরা তোমাদের জন্য শত্রুর ন্যায় কাজ করেছে 
এবং তোমাদেরকে ফরয পালনে 'বাধা দিয়েছে, কিন্তু এতদসম্বেও তাদের সাথে কঠোর ও নির্দয় 
ব্যবহার করো না; বরং মাজনা, উপেক্ষা ও ক্ষমার ব্যবহার কর। এটা তোমাদের জন্য কল্যাণ- 
কর। কেননা, আল্লাহ্‌ তাআলার অভ্যাসও ক্ষমা এবং দয়া প্রদর্শন করা। 

গোনাহ্গার শ্রী ও সন্তানদের সাথে সম্পর্কছেদ করা ও বিদ্বেষ রাখা অনুচিত ঃ 
আলিমগণ আলোচ্য আয়াতদুষ্টে বলেছেন যে, পরিবার-পরিজনের কেউ কোন শরীয়ত 
বিরোধী ফাজ করে ফেললেও তার সাথে সম্পর্কছেদ করা, তার প্রতি বিদ্বেষ রাখা ও তার জন্য 
বদদোয়া করা উচিত নয় ।---(েহল-মা“আনী ) 


সুরা তাগাবৃন ۰ 8৭৩ 


is ONTO 


1 8০১ جح و شوہ ہن یہر اولادکم‎ আয়াতের 


উদ্দেশ্য এই যে, ধনসম্পদ ও সন্তান-সম্ততির মাধ্যমে আল্লাহ্‌ তা‘আলা মানুষের পরীক্ষা নেন 
যে, এ সবের মহব্বতে লিপ্ত হয়ে সে আল্লাহর বিধানাবলীকে উপেক্ষা রে না, মহব্বতকে 
যথাসীমায় রেখে স্বীয় কর্তব্য পালনে সচেষ্ট হয়। 


ধনসম্পদ সন্তান-সন্ততি মানুষের জন্য বিরাট পরীক্ষা £ সত্য বলতে কি ধন- 
সম্পদ ও সন্তান-সন্ততির মহব্বত মানুষের জন্য একটি অগ্নিপরীক্ষা। মানুষ অধিকাংশ 
সময় তাদের মহব্বতের কারণেই গোনাহে---বিশেষত অবৈধ--উপার্জনে লিপ্ত হয়। হাদীসে 
আছে, কিয়ামতের দিন এমন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, যাকে দেখে অন্যেরা বলবে و‎ 


অর্থাৎ তার পুণ্যগুলোকে তার পরিজনেরা খেয়ে ফেলেছে ।‏ آکل ৬২, ৪) ৬5‏ نک 
--(রেহল-মা“আনী) এক হাদীসে রসূলে করীম সো) সন্তানদের সম্পর্কে বলেন ঃ Kite‏ 
£৯৮০ অর্থাৎ সন্তান-সন্ততি হচ্ছে মানুষের কৃপণতা ও কাপুরুষতার কারণ । তাদের‏ 
মহব্বতের কারণে মানুষ আল্লাহ্‌র পথে টাকা-পয়সা ব্যয় করা থেকে বিরত থাকে এবং‏ 
তাদেরই মহব্বতের কারণে জিহাদে যোগদান করা থেকে গা বাঁচিয়ে চলে।” জনৈক পূর্ববর্তী‏ 
বুযুর্গ বলেনঃ ৩১ ৩ ৮ ৮/ 5৮ ০ ৬) 1 অর্থাৎ পরিবার-পরিজন মানুষের পৃণ্য-‏ 


সমূহের জন্য ঘুণ বিশেষ । ঘুণ যেমন শস্যকে খেয়ে ফেলে, তেমনি পরিবার-পরিজনও 
মানুষের পুণ্যসমূহকে খেয়ে নিঃশেষ করে দেয়। 


ASA A 
۰ 


e ci | 
| الله سا‎ ৯ ৮ অর্থাৎ যথাসাধ্য তাকওয়া ও আল্লাহ্ভীতি অবলম্বন 


পেল 


٠ ৬ ৪৭ 2,۶ 
কর। এর আগে কোরআন পাকে এই আয়াত নাখিল হয়েছিল : ৪১ اتقوا اللہ حن تقا‎ 
1“ পা 


অর্থাৎ তোমরা আল্লাহকে এমন ভয় কর, যেমন ভয় করা তার প্রাপ্য। এই আয়াত সাহাবায়ে 
করামের কাছে খুবই দুঃসাধ্য ও কঠিন মনে হয়। কারণ, আল্লাহ্‌র প্রাপ্য অনুযায়ী আল্লাহকে 
ভয় করার সাধ্য কার আছে? এর পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াত অবতীর্ণ হয়। এতে 
ব্যক্ত হয়েছে যে, আল্লাহ্‌ তা‘আলা মানুষকে তার শক্তি ও সাধ্যের বাইরে কোন কিছু করার 
আদেশ করেন না। কাজেই তাকওয়া ও সাধ্যানুযায়ী ওয়াজিব বুঝতে হবে। উদ্দেশ্য এই 
যে, তাকওয়া অজনে কেউ তার পূর্ণ শক্তি ও চেস্টা নিয়োজিত করলেই আল্লাহ্‌র প্রাপ্য আদায় 
হয়ে যাবে ।---( রূহুল-মা“আনী---সংক্ষেপিত ) 


۱ হি 
সরা তালাক 
মদীনায় অবতীর্ণ, ১২ আয়াত, ২ রুকু" 


میاه خر لین 
SEG TEES BEGG‏ 0 ا ا 
৫ 5855 2 w AE 2৫4‏ ۱ 

4৫ 62244056১৮১ ০66 ঞ 055 


تخر<ح جن الا ১১৩470৩১৫১৭ 22৮25 ৪৮০৬ ৫‏ 
سس سس 

2 ulu 5 রর 
EIS Ys YH ৩29 al $5 US G3» hl 


BET AIIG LE £& 5৬ ৬০ 


71 رص و 


2551 ১৬ رف کو‎ SE SAGA 
A LEIA BUNA 3 945 
4 egal CS 455521 AA $ 900 ০5 8০৬০ 


৫ 


IES ০5 45756‏ یس (5৩45,‏ 91 
ودب 0 اه بالخ ১৪১৮৯‏ ل | بل ی و 
US‏ سره EE‏ ےپ رس رک ঞ‏ 


١١ ৫ 52 


এও 22১৫৫ نم‎ 5৮ ৫894 نهن‎ 
سے ہو وک ہے شش ہے‎ 10৫ ঞ চের্ব ৮০১৪৬০০৬০৪০ ৬৮৪ آ‎ 








সুরা তালাক ৪৭৫ 


SSCs GL اجان‎ a 2? سیا نو‎ 25৩8৫ 
الو یا دا نونک‎ শত 
7 
»و ان تعاس‎ BLD PL توا‎ (58 ৪৮৮৩ 
که من قر کک‎ ELS EL Oa Y فاعم‎ 
জা "فیک اه اه کف اش تما رک م‎ 25 


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুর 











(১) হে নবী! তোমরা যখন স্রীদেরকে তালাক দিতে চাও, তখন তাদেরকে তালাক 
দিয়ো ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে এবং ইদ্দত গণনা করো'। তোমরা তোমাদের পালনকর্তা 
আল্লাহকে ভয় করো। তাদেরকে তাদের গুহ থেকে বহিক্ষার করো না এবং তারাও যেন 
বের না হয় যদি না তারা কোন সুস্পষ্ট নিলঙ্জ কাজে লিপ্ত হয়। এগুলো আল্লাহ্‌র 
নির্ধারিত সীমা । ঘে ব্যক্তি আল্লাহ্‌র সীমালংঘন করে, .স নিজেরই অনিষ্ট করে। সে 
জানে না, হয়তো আল্লাহ এই তালাকের পর কোন নতৃন উপায় করে দেবেন। (২) অতঃপর 
তারা যখন তাদের ইদ্দতকালে পৌছে তখন তাদেরকে যথোপযুক্ত পন্থায় রেখে দেবে অথবা 
যথোপযুক্ত পন্থায় ছেড়ে দেবে এবং তোমাদের মধ্য থেকে দু'জন নির্ভরযোগ্য লোককে সাক্ষী 
রাখবে। তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দেবে। এতদ্বারা যে ব্যক্তি আল্লাহ্‌ ও পরকালে 
বিশ্বাস করে, তাকে উপদেশ দেওয়া হচ্ছে। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ্‌ তার জন্য 
নিক্ষতির পথ করে দেবেন। (৩) এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিঘিক দেবেন । 
যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেস্ট। আল্লাহ স্বীয় কাজ পূর্ণ 
করবেনই। আল্লাহ সবকিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। (8) তোমাদের 
স্ত্রীদের মধ্যে যাদের খতুবতী হওয়ার আশা নেই, তাদের ব্যাপারে সন্দেহ হলে তাদের ইদ্দত 
হবে তিন মাস। আর যারা এখনও খতর বয়সে পেীছেনি, তাদেরও অনুরূপ ইদ্দতকাল হবে। 
গর্ভবতী নারীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত। ঘে আল্লাহ্‌কে ভয় করে, আল্লাহ, তার কাজ 
সহজ করে দেন। (৫) এটা আল্লাহর নির্দেশ, যা তিনি তোমাদের প্রতি নাঘিল করেছেন । 
যে আল্লাহকে ভয় করে, আল্লাহ্‌, তার পাপ মোচন করেন এবং তাকে মহাপুরস্কার দেন। 
(৬) তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেরূপ গৃহে বাস কর, তাদেরকেও বসবাসের জন্য 
সেরূপ গহ দাও । তাদেরকে কম্ট দিয়ে সংকটাপন্ন করো না । যদি তারা গভবতী হয়, তবে 


৪৭৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খশড 


সন্তান প্রসব পর্যন্ত তাদের বায়ভার বহন করবে । যদি তারা তোমাদের সন্তানদেরকে স্তন্যদান 
করে, তবে তাদেরকে তাদের প্রাপ্য পারিশ্রমিক দেবে এবং এ সম্পর্কে পরস্পরে সংযতভাবে 
পরামর্শ করবে । তোমরা যদি পরস্পরে জিদ কর, তবে অন্য নারী স্তন্যদান করবে । (৭) 
বিত্তশালী ব্যক্তি তার বিত্ত অনুযায়ী ব্যয় করবে । যে ব্যক্তি সীমিত পরিমাণে রিিকপ্রাপ্ত, 
সে আল্লাহ যা দিয়েছেন, তা থেকে ব্যয় করবে। আল্লাহ্‌ যাকে যা দিয়েছেন, তদপেক্ষা বেশী 
ব্যয় করার আদেশ কাউকে করেন না। আল্লাহ কম্টের পর সুখ দেবেন। 





তফসীরের সার-সংক্ষেপ 
হে পয়গম্বর সো)! (আপনি লোকদেরকে বলে দিন ৪) তোমরা যখন (এমন ) স্্রী- 
দেরকে তালাক দিতে চাও, (যাদের সাথে নির্জনবাস হয়েছে । কেননা, এমন স্ত্রীদের সাথেই 


AT A ww 3 4 29 ۸ متت‎ 5 


ثم ৯ ৮৮৯৭৬‏ من قبل ¢ সম্পৃক্ত; যেমন অন্য এক আয়াতে আছে‏ یج 


ALA ABA পাতা ہہ 9 م لا پ‎ A 


৪৩০ ৩০ ৩৯০ آن لمسو هن ما لکم‎ ) তখন তাদেরকে ইদ্দতকালের ( অর্থাৎ 


HES 
হায়েষের ) পূর্বে (অর্থাৎ পবিভ্র থাকা অবস্থায় ) তালাক দাও। (সহীহ্‌ হাদীস দ্বারা প্রমা- 
নিত আছে যে, এই অবস্থায় তালাকের পূর্বে সহবাসও না হওয়া চাই)। এবং (তালাক 
দেওয়ার পর তোমরা ) ইদ্দতের হিসাব রাখ। (অর্থাৎ পুরুষ ও নারী সবাই হিসাব রাখবে। 
তবে নারীরা সাধারণত ভুলে যায় বিধায় বিশেষভাবে পুরুষদেরকে হিসাব রাখতে বলা 
হয়েছে)। তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহ্‌কে ভয় কর। (অর্থাৎ এসব অধ্যায়ে তার 
যেসব বিধান রয়েছে, সেগুলো লংঘন করো না ঃউদাহরণত এক দফায় তিন তালাক দিয়ো না, 
হায়েয অবস্থায় তালাক দিয়ো না এবং ইদ্দতকালে শ্রীদেরকে ) তাদের (বসবাসের ) গৃহ থেকে 
বহিক্ষার করো না। (কারণ, তালাকপ্রাপ্তা স্্রীরও বিবাহিতা স্ত্রীর ন্যায় বসবাসের অধিকার 
রয়েছে)। এবং তারাও যেন নিজেরা বের না হয় (কারণ, বসবাসের অধিকার কেবল স্বামী 
প্রদত্ত হক নয় যে, সে ইচ্ছা করলে তা রহিত হয়ে যাবে; বরং এটা শরীয়ত প্রদত্ত হক)। 
যদি না তারা কোন স্স্পম্ট নির্লজ্জ কাজে লিপ্ত হয়। (লিপ্ত হলে তা ভিন্ন কথা। উদা- 
হরণত তারা ব্যভিচার অথবা চৌর্য কর্মে লিপ্ত হলে শাস্তিস্বরূপ বহিক্ষার করা হবে। কোন 
কোন আলিম বলেন £ কটুভাষিণী হলে এবং সাবক্ষণিক কলহে লিপ্ত হলেও তাদেরকে 
বহিক্ষার করা জায়েয )। এগুলো আল্লাহর নির্ধারিত বিধান। যে ব্যক্তি আল্লাহ্‌র বিধান 
লংঘন করে , (উদাহরণত স্ত্রীকে গৃহ থেকে বহিক্ষার করে দেয়) সে নিজেরই ক্ষতি 
করে অর্থাৎ গোনাহ গার হয়। অতঃপর তালাকদাতাকে উৎসাহিত করা হচ্ছে যে, বিভিন্ন 
তালাকের মধ্যে প্রত্যাহারযোগ্য তালাক দেওয়াই উত্তম। ইরশাদ হয়েছে 8 হে তালাক- 
দাতা ) তুমি জান না, হয়তো আল্লাহ্‌ এই তালাকের পর কোন নতুন উপায় (তোমাদের 
অন্তরে সৃচ্টি ) করে দেবেন (যেমন তালাকের জন্য অনুতপ্ত হবে। তখন প্রত্যাহারযোগ্য 
তালাক হলে ক্ষতিপূরণ সহজ হবে)। অতঃপর তারা (অর্থাৎ প্রত্যাহারযোগ্য তালাকপ্রাপ্তা 


সূরা তালাক ৪৭৭ 


স্রীরা) যখন তাদের ইদ্দতকালে পৌছে (এবং ইদ্দত শেষ না হয়), তখন (তোমাদের 
দু'রকম ক্ষমতা আছে, হয় ) তাদেরকে যথোপযুক্ত গন্থায় (প্রত্যাহার করত ) বিবাহে রেখে 
দেবে অথবা যথোপযুক্ত পন্থায় ছেড়ে দেবে ( অর্থাৎ ইদ্দতের শেষ পথ্ত প্রত্যাহার করবে না। 
উদ্দেশ্য এই যে, তৃতীয় পথ অবলম্বন করবে না যে, রাখাও উদ্দেশ্য নয় কিন্তু ইদ্দত দীর্ঘায়িত 
করার মাধ্যমে স্ত্রীর ক্ষতি করার উদ্দেশ্যে প্রত্যাহার করে নেবে)। এবং (যাই কর, রাখ 
অথবা ছাড়, তার জন্য ) তোমাদের মধ্য থেকে দু'জন নির্ভরযোগ্য লোককে সাক্ষী রাখবে । 
1 এটা মোস্তাহাব (হিদায়া, নিহায়া ) প্রত্যাহারের বেলায় এজন্য সাক্ষী রাখতে হবে, যাতে 
ইদ্দত শেষ হওয়ার পর স্ত্রী ভিন্নমত ব্যক্ত না করে এবং ছেড়ে দেওয়ার বেলায় এজন্য, যাতে 
নিজের মনই দুষ্টুমিতে প্ররৃত্ত না হয় এবং প্রত্যাহার করেছিল বলে মিথ্যা দাবী না করে 
বসে। হে সাক্ষিগণ, যদি সাক্ষ্য দানের প্রয়োজন হয়, তবে ] তোমরা ঠিক ঠিক আল্লাহ্‌র 
উদ্দেশে (কোনরূপ খাতির না করে) সাক্ষ্য দেবে। এতদ্বারা যে ব্যক্তি আল্লাহ, ও পরকালে 
বিশ্বাস করে, তাকে উপদেশ দেওয়া হচ্ছে। (উদ্দশ্য এই যে, বিশ্বাসী ব্যক্তিই উপদেশ দ্বারা 
লাভবান হয়। নতুন উপদেশ সবার জন্য ব্যাপক । এখন উপরে নির্দেশিত তাকওয়ার 
কয়েকটি ফযীলত বর্ণনা করা হচ্ছে। প্রথম এই যে) যেব্যক্তি আল্লাহ্‌কে ভয় করে, আল্লাহ্‌ 
তাআলা তার জন্য ক্ষয়ক্ষতি থেকে) নিষ্চৃতির পথ করে দেন এবং (অনেক উপকার 
দান করেন। তন্মধ্যে একটি বড় উপকার হচ্ছে রিযিক। অতএব) তাকে এমন জায়গা 
থেকে রিযিক পৌছান, যা তার ধারণাও থাকে না। (তাকওয়ার অপর শাখা হচ্ছে আল্লাহ্‌র 
উপর ভরসা করা। এর বৈশিষ্ট্য এই যে )যে ব্যক্তি আল্লাহ্‌র উপর ভরসা করে, তার 
( কার্যোদ্ধারের ) জন্য তিনিই যথেষ্ট। (অর্থাৎ তিনি নিজে যথেষ্ট হওয়ার প্রতিক্রিয়া 
কার্ধোদ্ধারের ক্ষেত্রে বিশেষভাবে প্রকাশ করেন। নতুবা তিনি সারা বিশ্বের জন্য যথেষ্ট । 
এই কার্যোদ্ধারও ব্যাপক---অনুভূত হোক .কিংবা অননুভূত হোক। কেননা ) আল্লাহ্‌ 
তা‘আলা স্বীয় কাজ (যেভাবে চান ) পূর্ণ করে ছাড়েন। (এমনিভাবে কার্যোদ্ধারের সময়ও তাঁর 
ইচ্ছার উপর নির্ভরশীল। কেননা ) আল্লাহ্‌ তা'আলা সবকিছুর জন্য একটা পরিমাণ (স্বীয় 
জ্ঞানে ) স্থির করে রেখেছেন। ( তদনুযায়ী তা বাস্তবায়িত করাই প্রক্তাভিত্তিক হয়ে থাকে ١ 
অতঃপর আবার বিধানাবলী বর্ণনা করা হচ্ছে। অর্থাৎ উপরে ইদ্দত সম্পর্কে সংক্ষেপে 
আলোচনা করা হয়েছিল। এখন বিস্তারিত বিবরণ এই যে) তোমাদের (তালাকপ্রাপ্তা ) 
স্রীদের মধ্যে যারা (বেশী বয়স হওয়ার কারণে ) খতুবতী হওয়া থেকে নিরাশ হয়ে গেছে, 
তাদের (ইদ্দত কি হবে, সে) ব্যাপারে তোমাদের সন্দেহ হলে (যেমন বাস্তবে সন্দেহ হয়ে- 
ছিল এবং প্রশ্ন উঠেছিল) তাদের ইদ্দত হবে তিন মাস। আর যারা এখনও হায়েযের বয়সে 
পৌছেনি, তাদেরও অনরূপ (তিন মাস) ইদ্দত হবে। গর্ভবতী নারীদের ইদ্দতকাল সন্তান 
প্রসব পর্যন্ত (সন্তান পূর্ণাঙ্গ প্রসব হোক কিংবা অপূর্ণাঙ্গ। যদি কোন অজ এমনকি, একটি 
অঙ্গলিও গঠিত হয়ে থাকে । তাকওয়া নিজেও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া উল্লিখিত 
পাখিব ব্যাপারাদি সম্পকিত বিধানাবলী সম্পর্কে সাধারণ মানুষ ধারণা করতে পারে যে, 
পাথিব ব্যাপারের সাথে ধর্মের কি সম্পর্ক ? যেভাবে ইচ্ছা করে নিলেই চলবে। তাই অতঃপর 
আবার তাকওয়ার বিষয়বস্তু বর্ণনা করা হচ্ছে 8) যে ব্যক্তি আল্লাহ্‌কে ভয় করে, আল্লাহ্‌ 
তার প্রত্যেক কাজ সহজ করে দেন। (সেটা ইহকালের কাজ হোক কিংবা পরকালের 


৪৭৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


বাহ্যিক হোক কিংবা অভ্যন্তরীণ। এরপর তাকীদের জন্য বলা হচ্ছে ঃ) এটা (অর্থাৎ 
যা বণিত হল) আল্লাহর নির্দেশ, যা তিনি তোমাদের প্রতি নাযিল করেছেন। যে ব্যক্তি (এসব 
ব্যাপারে এবং অন্যান্য ব্যাপারেও ) আল্লাহকে ভয় করে, আল্লাহ্‌ তার পাপ মোচন করেন (যা 
সর্বরহৎ বিপদমুক্তি ) এবং তাকে মহাপুরস্কার দেন (যা সর্বরহৎ উপকার লাভ। অতঃপর 
আবার তালাকপ্রাপ্তাদের বিধান বর্ণনা করা হচ্ছে ঃ অর্থাৎ ইদ্দতে স্ত্রীদের আরও অধিকার 
আছে। তা এইযে) তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেরূপ গৃহে বাস কর, তাদেরকেও 
বসবাসের জন্য সেরূপ গৃহ দাও। (অর্থাৎ তালাকপ্রাপ্তাকে ইদ্দতে বাসগৃহ দেওয়াও ওয়া- 
জিব তবে বাইন তালাকে উভয়ের এক গৃহে নির্জনবাস জায়েয নয়, বরং উভয়ের মধ্যে 
অন্তরাল থাকা জরুরী )। তাদেরকে কম্ট দিয়ে (বাসগুহের ব্যাপারে ) সংকটাপন্ন করো . 
না টেদাহরণত এমন কিছু করো না, যাতে সে উত্ত্যক্ত হয়ে বের হয়ে যায় )। যদি তালাক- 
প্রাপ্তারা গর্ভবতী হয়, তবে সন্তান প্রসব পর্যন্ত তাদের (পানাহারের ) ব্যয়ভার বহন করবে। 
(গর্ভবতী নয় ---এমন স্রীদের বিধান এরূপ নয়। তাদের ভরণ-পোষণের মেয়াদ তিন 
হায়েয অথবা তিন মাস। এসব বিধান ইদ্দত সম্পর্কে বণিত হল। ইদ্দতের পর) যদি তারা 
(পূর্ব থেকে সন্তানওয়ালী হোক কিংবা সন্তান প্রসবের পর ইদ্দত শেষ হোক) তোমাদের 
সন্তানদেরকে (পারিশ্রমিকের বিনিময়ে ) স্তন্যদান করে তবে তাদেরকে (নির্ধারিত ) পারি- 
শ্রমিক দেবে এবং (পারিশ্রমিক সম্পর্কে) পরস্পরে সংযতভাবে পরামর্শ করবে। (অর্থাৎ 
স্ৰী বেশী দাবী করবে নাষে, স্বামী অন্য ধান্রী খোজ করতে বাধ্য হয় এবং স্বামীও এত 
কম পারিশ্রমিক দিতে চাইবে না, যাতে স্ত্রীর কাজ না চলে। বরং উভয়ই যথাসম্ভব চেস্টা 
করবে, যাতে মাতাই সন্তানকে স্তন্যদান করে। এটা সন্তানের জন্য বেশী উপকারী ) তোমরা 
যদি পরস্পরে জিদ কর, তবে অন্য নারী স্তন্যদান করবে। (অর্থাৎ তখন অন্য নারী খুজে 
নাও---মাতাকে বাধ্য করো না এবং পিতাকেও না। এই খবরস্চক বাক্যে পুরুষকে অল্প 
পারিশ্রমিক দিতে চাওয়ার কারণে শাসানো হয়েছে যে, কোন-না-কোন নারী তো স্তন্যদান 
করবে এবং সে-ও সম্ভবত কম পারিশ্রমিক নেবে না। এমতাবস্থায় মাতাকেই কম দিতে 
চাও ফেন? স্ত্রীকেও বেশী পারিশ্রমিক চাওয়ার কারণে শাসানো হয়েছে যে, তুমি স্তন্যদান 
না করলে অন্য কেউ স্তন্যদান করবে । দুনিয়াতে তৃ্মিই তো একা নও যে, এত বেশী পারি- 
শ্রমিক দাবী কর। অতঃপর সন্তানের ভরণ-পোষণ সম্পর্কে বলা হচ্ছে 8) বিত্তশালী ব্যক্তি 
তার বিত্ত অনুযায়ী (সন্তানের জন্য )ব্যয় করবে। যার আমদানী কম সে আল্লাহ, যা দিয়ে- 
ছেন, তা থেকে ব্যয় করবে । (অর্থাৎ গরীব ব্যক্তি গরীবানা মতে ব্যয় করবে। কেননা ) 
আল্লাহ্‌ যাকে যা দিয়েছেন, তদপেক্ষা বেশী ব্যয় করার আদেশ কাউকে করেন না। (গরীব 
ব্যক্তি যেন ভয় না করে যে,ব্যয় করলে কিছুই থাকবে নাঃ যেমন কেউ কেউ এই ভয়ে সন্তানকে 
হত্যা করে দেয়। তাই ইরশাদ হচ্ছে 8) আল্লাহ তা'আলা কষ্টের পর সুখ দেবেন (যদিও 


8 পা রি سے‎ (8:6৩ 


তা প্রয়োজন মাফিকই হয়)। এর অনুরূপ অন্য আয়াতে আছে £ ول کم‎ ] 1515 J 


সূরা তালাক ۱ ৪৭৯ 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় | 

বিবাহ ও তালাকের শরীয়তসম্মত মর্যাদা ও প্রজ্ঞাভিত্তিক ব্যবস্থা ঃ সূরা বাকা- 
রার তফসীরে এই শিরোনামেই এ বিষয়ের পূর্ণ বিবরণ প্রদত্ত হয়েছে । সেখানে দেখে 
নেওয়া উচিত। সংক্ষেপে তা এই যে, বিবাহ ও তালাকের ব্যাপারটি প্রত্যেক ধর্মে বেচাকেনা 
ও ইজারার ন্যায় সাধারণ লেনদেন নয় খে, উভয় পক্ষের সম্মতিক্রমে যেভাবে ইচ্ছা করে 
নেবে বরং প্রত্যেক ধর্মাবলম্বী লোকই স্মরণাতীতকাল থেকে এ বিষয়ে একমত যে, এসব 
ব্যাপার ধর্মীয় দৃষ্টিকোণে বিশেষ পবিভ্র এবং ধর্মের নির্দেশানুযায়ীই এসব কাজ সম্পন্ন হওয়া 
উচিত। কিতাবধারী ইহুদী ও খ্ুস্টান সম্প্রদায় তো একটি এঁশী ধর্ম ও এঁশী কিতাবের সাথে 
সম্পর্কযুক্তই। তাতে শত শত পরিবর্তন সত্ত্বেও তারা আজও এসব ব্যাপারে কিছু ধর্মীয় বিধি- 
বিধানের অনুসরণ করে । কাফির ও মুশরিক সম্প্রদায় কোন এঁশী কিতাব ও এঁশী ধর্মের 
অধিকারী নয় কিন্ত কোন-না-কোন প্রকারে আল্লাহ্‌র অস্তিত্ব স্বীকার করে। যেমন হিন্দু, 
আর্য, শিখ, অগ্নিপূজারী, নক্ষত্রপূজারী সম্প্রদায়। তারাও বিবাহ ও তালাকের ব্যাপারাদিকে 
বেচাকেনা ও ইজারার ন্যায় সাধারণ লেনদেন মনে করে না। তারাও এসব ব্যাপারে কিছু 
ধর্মীয় প্রথা ও আচার -অনুষ্ঠান পালনকে অপরিহার্য জ্ঞান করে। ধর্মের এসব নীতি ও আচার- 
অনুষ্ঠান অনুযায়ীই সকল ধর্মাবলম্বী পারিবারিক আইন চালু ۱ 

কেবল নাস্তিক ও আল্লাহ্‌ অস্বীকারকারী এক সম্প্রদায় আছে যারা আল্লাহ্‌ ও ধর্মের 
সাথেই সম্পর্কছেদ করে রয়েছে । তারা এসব ব্যাপারকেও ইজারার অনুরূপ পারস্পরিক 
সম্মতিক্রমে নিষ্পন্ন করে থাকে । বলা বাহুল্য, এর লক্ষ্য তাদের কামপ্ররত্তি চরিতার্থ করা 
ছাড়া আর কিছুই নয়। পরিতাপের বিষয়, আজকাল বিশ্বে এই মতবাদই ব্যাপক প্রসার লাভ 
করছে, যা মানুষকে জংলী-জানোয়ারদের কাতারে এনে দীড় করিয়ে দিয়েছে । 


ইসলামী শরীয়ত একটি স্বয়ংসম্পূর্ণ ও পবিত্র জীবনব্যবস্থার নাম। এতে বিবাহকে 
কেবল একটি লেনদেন ও চুক্তি নয় বরং এক প্রকার ইবাদতের মর্যাদা দান করা হয়েছে। 
এই ইবাদতের মধ্যে বিশ্বত্রষ্টার পক্ষ থেকে মানবচরিন্রে গচ্ছিত কামপ্রর্তি চরিতার্থ করার 
উত্তম ও পবিন্র উপকরণও রয়েছে এবং নারী ও পুরুষের দাম্পত্য জীবন সম্পকিত বংশবুদ্ধি 
ও সন্তান পালনের স্ষম ও প্রজ্ঞাভিত্তিক ব্যবস্থাও বিদ্যমান আছে। 


বৈবাহিক ব্যাপারাদির সঠিক পথে পরিচালিত হওয়ার উপর সাধারণ মানবগোষ্তীর 
সঠিক পথে পরিচালিত হওয়া নির্ভরশীল। তাই কোরআন পাক বৈবাহিক ও পারিবারিক 
বিষয়াদিকে অন্যসব বিষয় অপেক্ষা অধিক গুরুত্ব দান করেছেন। কোরআন পাঠে গভীর 
মনোনিবেশকারী ব্যক্তি এটা প্রত্যক্ষ করবে যে, বিশ্বের অর্থনৈতিক বিষয়াদির মধ্যে সর্বাধিক 
গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যবসা-বাণিজ্য, শেয়ার-ইজারা ইত্যাদি । কোরআন পাক এসব 
বিষয়ের কেবল নীতিই ব্যক্ত করেছে । এগুলোর শাখাগত ব্যাপারাদির বর্ণনা কোর আন 
পাকে খুবই বিরল। কিন্তু কোরআন পাক বিবাহ ও তালাকের শুধু মূলনীতি বর্ণনা করেই 
ক্ষান্ত হয়নি। বরং এসবের অধিকাংশ শাখাগত মাস'আলা ও খুঁটিনাটি ব্যাপার আল্লাহ্‌ 
তা" আলা কোরআন পাকে নাযিল করেছেন। 


এসব মাস“আলা কোরআনের অধিকাংশ সূরায় বিচ্ছিন্নভাবে এবং সূরা নিসায় অধিক 


৪৮০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অচ্টম খণ্ড 


বিস্তারিত বিবরণসহ বণিত হয়েছে । আলোচ্য “সুরা তালাকে" বিশেষভাবে তালাক, ইদ্দত 
ইত্যাদির বিধানাবলী আলোচিত হয়েছে। এ কারণেই কোন কোন হাদীসে একে “সূরা নিসা 
সুগরা” অর্থাৎ “ছোট সূরা নিসা” বলা হয়েছে।--(কুরতুবী) 

ইসলামী মূলনীতির গতিধারা এই যে, নারী ও পুরুষের মধ্যে ইসলামী নীতি অনুযায়ী 
স্থাপিত বৈবাহিক সম্পর্ক অটল ও আজীবন স্থায়ী সম্পর্ক হতে হবে, যাতে উভয়ের ইহকাল 
ও পরকাল সংশোধিত হয় এবং তাদের মধ্য থেকে জন্মগ্রহণকারী সন্তান-সন্ততির কর্মধারা 
এবং চরিন্রও সংশোধিত হয়। এ কারণেই বিবাহের ব্যাপারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি 
পদক্ষেপে ইসলামের দিকনির্দেশ এই যে, এই সম্পর্ককে সকল প্রকার তিক্ততা ও মন কষাকষি 
থেকে পবিভ্র রাখতে হবে। যদি কোন সময় তিক্ততা হয়ে যায়, তবে তা নিরসনের জন্য পুরো- 
পুরি চেষ্টা ইসলামে করা হয়েছে। কিন্তু এসব প্রচেস্টা সত্ত্বেও মাঝে মাঝে এ সম্পর্ক ছিন্ন 
করে দেওয়ার মধ্যেই উভয় পক্ষের জীবনের সাফল্য সীমাবদ্ধ হয়ে পড়ে । যেসব ধর্মে তালা- 
কের বিধান নেই, সেগুলোতে এরূপ পরিস্থিতিতে নানাবিধ সংকটের সম্মুখীন হতে হয় 
এবং মাঝে মাঝে চরম কুফল সামনে আসে । তাই ইসলাম বিবাহ আইনের সাথে সাথে 
তালাকের বিধি-বিধানও নির্ধারিত করেছে। কিন্তু সাথে সাথে এ কথাও বলেছে যে, তালাক 
আল্লাহ্‌ তা'আলার কাছে খুবই দ্বণাহ অপছন্দনীয় কাজ। যথাসম্ভব এ থেকে বেচে থাকা 
উচিত। হযরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর রো) বণিত রেওয়ায়েতে রসূলুল্লাহ্‌ (সা) বলেন ঃ 
হালাল বিষয়সমূৃহের মধ্যে আল্লাহ, তা“আলার কাছে সর্বাধিক 7015 বিষয় হচ্ছে তালাক । 
হযরত আলী রো)-র বণিত হাদীসে রসূলুল্লাহ, (সা) বলেন ঃ 


অর্থাৎ, বিবাহ‏ -ز و جوا و لا نطلقوا এ ও‏ الطلا ن بهنز منه عرش الرحمن 
কর কিন্ত তালাকদিও না। কেননা, তালাকের কারণে আল্লাহ্‌র আরশ কেঁপে উঠে। হযরত‏ 
আব ম্সা রো)-র রেওয়ায়েতে রসূলুল্লাহ, (সা) বলেন £ কোন ব্যভিচার ব্যতিরেকে শ্রীদেরকে‏ 


ےڈ 


তালাক দিও না। কারণ, যেসব পুরুষ ও নারী কেবল স্বাদ আস্বাদন করে, আল্লাহ্‌ তাদেরকে 
পছন্দ করেন না ।---€ কুরতুবী ) হযরত মুয়াষ ইবনে জাবাল (রা) -এর রেওয়ায়েতে রসূলে 
করীম সো) বলেন ঃ আল্লাহ্‌ তা'আলা পৃথিবীতে যা কিছু সৃস্টি করেছেন তন্মধ্যে দাসদেরকে 


মুক্ত করা আল্লাহ্‌র কাছে প্রিয় এবং পৃথিবীতে সৃস্ট বিষয়াদির মধ্যে তালাক সর্বাপেক্ষা ঘৃণা 
ও অপছন্দনীয় ।--( কুরতুবী ) 

সারকথা, ইসলাম যদিও তালাক দিতে উৎসাহিত করেনি বরং যথাসাধ্য বারণ 
করেছে কিন্তু কোন কোন প্রয়োজনের ক্ষেত্রে কতিপয় বিধি-বিধানের অধীনে অনুমতি 
দিয়েছে। এসব বিধি-বিধানের সারমর্ম এই যে, বৈবাহিক সম্পর্ক খতম করাই অপরিহার্য 
হলে তা সুন্দরভাবে ও যথোপযুক্ত পন্থায় নিষ্পন্ন হতে হবে-_-একে নিছক মনের ঝাল মিটানো 
ও প্রতিশোধস্পৃহা চরিতার্থ করার খেলায় পরিণত করা যাবে না। আলোচ্য সূরায় তালাকের 
বিধান শুরু করে প্রথমে রসূলুল্লাহ সো)-কে “হে নবী" বলে সম্বোধন করা হয়েছে। ইমাম 
কুরতবী (র)-র বর্ণনা অনুযায়ী যেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধান সকল উম্মতের জন্য ব্যাপক 
হয়ে থাকে, সেসব ক্ষেত্রেই এই সম্বোধন ব্যবহৃত হয়। পক্ষান্তরে যে ক্ষেত্রে কোন বিধান 
বিশেষভাবে রসূলের সম্ভার সাথে সম্পর্কযুক্ত হয়, সেখানে ‘হে রসুল’ বলে সম্বোধন করা হয়। 


2< 7 ৪৮১ 


ডে পচ তা 


ছিল এই যে, এরপরেও একবচনের বিধান বর্ণনা‏ 7 777 -با | بها 


তা‏ سس زیر و و رو سے سے 


করা হত। কিন্তু এখানে বহুবচন ব্যবহার করে ৮ 1৬১1 (4১4৬ 1১1 বলা হয়েছে । এতে 


প্রত্যক্ষভাবে রসূলুল্লাহ সো)-কে সম্বোধন করা হয়েছে। কিন্তু বহবচনে সম্বোধন করার 
মধ্যে তাঁর প্রতি সম্মান প্রদর্শন আছে এবং এদিকে ইঙ্গিতও রয়েছে যে, 31 বিধান বিশেষ- 
ভাবে আপনার জন্য নয়---সমগ্র উম্মতের জন্য। 


কেউ কেউ এস্থলে বাক্য উহ্য সাব্যস্ত করে এরূপ তফসীর করেছেন যে, হে নবী! 
আপনি মু'মিনদেরকে বলে দিন যে, তারা যখন স্ত্রীদেরকে তালাক দেয়, তখন যেন পরে 
বণিত আইন পালন করে। তফসীরের সার-সংক্ষেপে এই ব্যাখ্যাই গ্রহণ করা হয়েছে। 


سس نن وم ه نج تا 


অতঃপর তালাকের কতিপয় বিধান বর্ণনা করা হয়েছে। প্রথম বিধান-১%) (১৯) নি 


اس سے 


শাব্দিক অর্থ গণনা করা। শরীয়তের পরিভাষায় সেই সময়কালকে‏ و-۔عد ت۔تھں 


ইদ্দত বলা হয়, যাতে স্ত্রী এক স্বামীর বিবাহ থেকে বের হওয়ার পর দ্বিতীয় বিবাহের ব্যাপারে 
নিষেধাজ্ঞাধীন থাকে । কোন স্বামীর বিবাহ থেকে বের হওয়ার উপায় দু'টি । এক. স্বামীর 
ইন্তেকাল হয়ে গেলে। এই ইদ্দতকে “ইদ্দতে-ওফাত' বলা হয়। গর্ভবতী নয়--এমন . 
মহিলাদের জন্য এই ইদ্দত চার মাস দশ দিন। দুই. বিবাহ থেকে বের হওয়ার দ্বিতীয় উপায় 
তালা্ষ। গর্ভবতী নয়---এমন মহিলাদের জন্য তালাকের ইদ্দত ইমাম আবু হানীফা রে) 
ও অন্য কয়েকজন ইমামের মতে পূর্ণ তিন হায়েয। ইমাম শাফেয়ী রে) ও অন্য কয়েকজন 
ইমামের মতে তালাকের ইদ্দত তিন তোহ্‌র (পবিভ্রতাকাল )। সারকথা, এর জন্য কোন দিন 
ও মাস নিরধারিত নেই ; বরং যত মাসে তিন হায়েয অথবা তিন তোহর পর্ণ হয়, তাই তালাকের 
ইদ্দত। যেসব নারীর বয়সের স্বল্পতা হেতু এখনও হায়েয হয় না অথবা বেশী বয়স হওয়ার 
কারণে হায়েয আসা বন্ধ হয়ে গেছে, তাদের বিধান পরে আলাদাভাবে বণিত হচ্ছে এবং গর্ভবতী 
স্ত্রীদের ইদ্দতও পরে বণিত হচ্ছে। এতে ওফাতের ইদ্দত ও নি ইদ্দত একই ۱ 


AS ر‎ 


সহীহ, মুসলিমের এক হাদীসে আছে, রসূলুল্লাহ (সা) وی هی لعد تھی‎ আয়াতকে 


سے میں سے کے 


BIA 9৬ পাপা 
تهن‎ ০45৯ ব করেছেন। হযরত ইবনে ওমর ও ইবনে আব্বাস রো)-এর 


سس حر سے م۳ ۳۳ 


পা 


এক রেওয়ায়েতে ৬ ০০ ০৯৪) ও এক রেওয়াযেতে ৪ نی قبل عد‎ আছে। 


---রেহল-মা“আনী) 
৬৯ 


৪৮২ | তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


বুখারী ও মুসলিমের এক হাদীসে হযরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর রো) বর্ণনা করেন 
যে, তিনি তাঁর স্ত্রীকে হায়েয অবস্থায় তালাক দিয়েছিলেন। হযরত ওমর (রা) একথা 
রসূলুল্লাহ (সা)-এর গোচরীভূত করলে তিনি খব নারাষ হয়ে বললেন £ 


8৬৮3 ২ ১৪৩) 3৪৮৩ ০৯৬৯ ১5১ را جمها ثم یستها حتی‎ 
bo] DUS dl pot العد ة التی‎ SAB amo? طا هرا تبل ان‎ 


তার উচিত হায়েয অবস্থায় তালাক প্রত্যাহার করে নেওয়া এবং স্ত্রীকে বিবাহে রেখে 
দেওয়া। এই হায়েয থেকে পবিভ্র হওয়ার পর আবার যখন স্ত্রীর হায়েয হবে এবং তা থেকে 
পবিত্র হবে, তখন যদি তালাক দিতেই চায়, তবে সহবাসের পূর্বে পবিত্র অবস্থায় তালাক 
দিবে। এই ইদ্দতের আদেশই আল্লাহ্‌ তা'আলা (আলোচ্য) আয়াতে দিয়েছেন। 


এই হাদীস দ্বারা কয়েকটি বিষয় প্রমাণিত হয়--এক. হায়েয অবস্থায় তালাক দেওয়া 
হারাম। দুই. কেউ এমতাবস্থায় তালাক দিলে সেই তালাক প্রত্যাহার করে নেওয়া ওয়াজিব 
[ যদি প্রত্যাহারযোগ্য 5151 ۱ ইবনে ওমর রো)-এর ঘটনায় তদ্রপই ছিল]। তিন. 


যে তোহ্‌রে তালাক দেবে, সেই তোহরে স্ত্রীর সাথে সহবাস না হওয়াই চাই ৷ চার. 


ডে 57৬ পাপা 


০‏ نت 
6৯4৮১ আয়াতের তফসীর তাই।‏ ھی ১)‏ تھں ‏ 
উপরোক্ত কেরাতদছ্য় এবং হাদীসদৃষ্টে আলোচ্য আয়াতের এই অর্থ নিদিষ্ট হয়ে‏ 
গেছে যে,কোন স্ত্রীকে তালাক দিতে হলে ইদ্দত শুরু হওয়ার পূর্বে তালাক দিতে হবে। ইমাম‏ 
আযম আবু হানীফা রে)-র মতে হায়েয থেকে ইদ্দত শুরু হয়। তাই আয়াতের অর্থ‏ 
হবে এই যে, যে তোহরে তালাক দেওয়ার ইচ্ছা থাকে, সেই তোহরে সহবাস করবে না এবং‏ 
তোহরের শেষ ভাগে হায়েয আসার পূর্বে তালাক দেবে। ইমাম শাফেয়ী রে) প্রমুখের মতে‏ 
ইদ্দত তোহ্‌র থেকে শুরু হয়। তাই আয়াতের অর্থ হবে এই যে, তোহ্রের শুরুতেই তালাক‏ 
 দেবে। ইদ্দত তিন হায়েয হবে, না তিন তোহর হবে--এই আলোচনা সূরা বাকারার‏ 
0 ۰ ۰سا شرت وف 
বাক্যে করা হয়েছে।‏ )8 75 9« 
2 
সারকথা, এই আয়াত থেকে তালাক সম্পর্কে প্রথম সর্বসম্মত বিধান এই জানা গেল‏ 
যে, হায়েয অবস্থায় তালাক দেওয়া হারাম এবং যে তোহরে স্ত্রীর সাথে সহবাস হয়েছে, সেই‏ 
তোহরে তালাক দেওয়াও হারাম । উভয় ক্ষেত্রে হারাম হওয়ার কারণ হল স্ত্রীর ইদ্দত দীর্ঘায়িত‏ 
হয়ে যাওয়া যা তার জন্য কষ্টকর কেননা, যে হায়েে তালাক দেবে, সেই হায়েয তো ইদ্দতে‏ 
গণ্য হবে না বরং হায়েষের দিনগুলো অতিবাহিত হবে। এরপর হানাফী 7٦ অনুযায়ী‏ 
পরবতাঁ তোহরও অযথা অতিবাহিত হয়ে দ্বিতীয় হায়েয থেকে ইন্দতের গণনা শুরু হবে।‏ 
এভাবে দীর্ঘদিন পর ইদ্দত শেষ হবে। শাফেয়ী মযহাব অনুযাশীও হন্দতের পূর্বে অতিবাহিত‏ 
হায়েষের অবশিষ্ট দিনগুলো কমপক্ষে বেশী হবে। তালাকের এই প্রথম বিধানই দিকনিরদেশ‏ 


‘সূরা তালাক 8৮৩ 


করে যে, তালাক কোন রাগ মিটানোর অথবা প্রতিশোধ গ্রহণের বিষয় নয় বরং এটা অপারক 
অবস্থায় উভয় পক্ষের সুখ ও শান্তির ব্যবস্থা। তাই তালাক দেওয়ার সময়েই এদিক খেয়াল 
রাখা জরুরী যে, স্ত্রীকে যেন দীর্ঘদিন ইদ্দত অতিবাহিত করার অহেতুক কষ্ট ভোগ করতে 
নাহয়। এই বিধান কেবল সেই স্্রীদের জন্য, যাদের পক্ষে হায়েয অথবা তোহর দ্বারা ইদ্দত 
অতিবাহিত করা জরুরী । পক্ষান্তরে যেস্ত্রীর সাথে এখনও স্বামীর নির্জনবাসই হয়নি, তার 
যেহেতু কোন ইদ্দতই নেই, তাই তাকে হায়েয অবস্থায় তালাক দেওয়া জায়েষ। এমনিভাবে 
যেসব স্ত্রীর স্বল্প বয়স অথবা বেশী বয়স হেতু হায়েয আসে না, তাদেরকে যে কোন অবস্থায় 
এমনকি সহবাসের পরে তালাক দেওয়া জায়েষ। কেননা তাদের ইদ্দত মাসের হিসাবে তিন 
মাস হবে! পরবতী আয়াতসমূহে একথা বণিত হবে।--(মাযহারী ) 


চেন‏ سس 


দ্বিতীয় বিধান হচ্ছে ا‎ 1০ | حصاء مو‎ | শব্দের অর্থ গণনা করা । 


আয়াতের অর্থ এই যে, ইদ্দতের اس‎ সযত্বে স্মরণ রেখো এবং ইদ্দত শেষ হওয়ার 
আগেই শেষ মনে করে নেওয়ার মত ভুল করো না। ইদ্দতের দিনগুলো স্মরণে রাখার এই 
দায়িত্ব পুরুষ ٭ د‎ উভয়ের। কিন্তু আয়াতে পুরুষবাচক পদ ব্যবহার করা হয়েছে। কেননা, 
সাধারণভাবে সেসব বিধান পুরুষ ও স্ত্রী উভয়ের মধ্যে অভিন্ন, সেগুলোর ক্ষেত্রে সাধারণত 
পুরুষবাচক পদই ব্যবহার করা হয়; স্ত্রীরা প্রসঙ্গত তাতে অনস্তর্ভূ ত্র থাকে। এই বিশেষ ক্ষেত্রে 
তফসীরের সার-সংক্ষেপে বণিত বিশেষ রহস্যও থাকতে পারে যে, স্ত্রীরা অধিক আনমনা, 
তাই সরাসরি পুরুষদেরকেই দায়িত্ব দেওয়া ۱ 


سم ASS A BIAS ASF‏ تہ 


তৃতীয় বিধান হচ্ছে ৩৯১০ لا تخر جو هن من 58 هن و لا‎ ٥۹ 


77 তাদের গৃহ থেকে বহিক্কার করো না। এখানে তাদের গৃহ বলে ইঙ্গিত করা 
হয়েছে যে, যে পর্যন্ত তাদের বসবাসের হক পুরুষের দায়িত্বে থাকে, সেই পর্যন্ত গৃহে তাদের 
অধিকার আছে। তাতে তাদের বসবাস বহাল রাখা কোন রুপা নয় বরং প্রাপ্য আদায়। 
বসবাসের হকও স্ত্রীর অন্যতম হক। আয়াত ব্যক্ত করেছে যে, এই হক কেবল তালাক 
দিলেই নিঃশেষ হয়ে যায় না বরং ইদ্দতের দিনগুলোতে এই গৃহে বসবাস করার অধিকার 
স্ত্রীর আছে। ইদ্দত পূর্ণ হওয়ার পূর্বে স্রীকে গৃহ থেকে বহিষ্কার করা জুলুম ও হারাম। 
এমনিভাবে স্ত্রীর স্বেচ্ছায় বের হয়ে যাওয়াও হারাম; যদিও স্বামী এর অনুমতিদেয়। কেননা, 
এই গৃহেই ইদ্দত অতিবাহিত করা স্বামীরই হক নয় আল্লাহ্রও হক, যা ইদ্দত পালন- 
কারিণীর উপর ওয়াজিব। হানাফী মযহাব তাই। 


Lue পা AG A یه ح‎ 


চতুর্থ বিধান হচ্ছে ১4৬৮০ io لا ان یا تھی‎ 1_ অর্থাৎ ইদ্দত গালন- 

¢” ¢ 
কারিণী স্ত্রী কোন প্রকাশ্য নিলজ্জ কাজে জড়িত হয়ে পড়লে তাকে গৃহ থেকে বহিষ্কার করা 
হারাম নয়। এটা তৃতীয় বিধানের ব্যতিক্রম। প্রকাশ্য নির্লজ্জ কাজ বলে কি বোঝানো 


হয়েছে, এ সম্পর্কে তিন প্রকার উক্তি বণিত আছে। 


৪৮৪ | তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


এক, নির্লজ্জ কাজ বলে খোদ গৃহ থেকে বের হয়ে যাওয়াই বোঝানো হয়েছে। এমতা- 
বস্থায় এটা দৃশ্যত ব্যতিক্রম, যার উদ্দেশ্য গুহ থেকে বের হওয়ার অনুমতি দেওয়া নয় বরং 
নিষেধাজাকে আরও জোরদার করা। উদাহরণত এরূপ বলা যে, এই কাজ করা কারও উচিত 
নয় সেই ব্যক্তি ব্যতীত, যে মনুষ্যত্ব ই বিসর্জন দেয় অথবা তুমি তোমার জননীকে গালি দিও 
না এটা ব্যতীত যে, তুমি জননীর সম্পূর্ণই অবাধ্য হয়ে যাও । বলা বাহুল্য, প্রথম দৃষ্টান্তে ব্যতি- 
ক্রম দ্বারা সেই কাজের বৈধতা ব্যক্ত করা উদ্দেশ্য নয় এবং দ্বিতীয় দৃম্টান্তে জননীর অবাধ্যতার 
বৈধতা প্রমাণ করা লক্ষ্য নয় বরং বলিষ্ঠ ভঙ্গিতে তার আরও বেশী অবৈধতা ও মন্দ হওয়া 
' বর্ণনা করা উদ্দেশ্য। অতএব, আয়াতের বিষয়বস্তুর সার-সংক্ষেপ এই হল যে, তালাকপ্রাপ্তা 
স্ত্রীরা তাদের স্বামীর গৃহ থেকে বের হবে না,কিন্ত যদি তারা অশ্লীলতায়ই মেতে উঠে ও বের হয়ে 
গড়ে। সুতরাং এর অর্থ বের হয়ে যাওয়ার বৈধতা নয় বরং আরও বেশী নিন্দা ও নিষিদ্ধতা 
ہی‎ করা । নির্লজ্জ কাজের এই তফসীর হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) সুদ্দী, ইবনে 
মায়েব, নাখয়ী রে) প্রমুখ থেকে বণিত আছে। ইমাম আযম আবু হানীফা রে) এই তফসীরই 
গ্রহণ করেছেন।---(রূহল মা“আনী ) | 


দুই. নির্লজ্জ কাজ বলে ব্যভিচার -বোঝানো হয়েছে। এমতাবস্থায় ব্যতিক্রম যথার্থ 
অর্থেই বুঝতে হবে। অর্থাৎ তালাকপ্রাপ্তা স্রী ব্যভিচার করলে এবং অপরাধ প্রমাণিত হলে 


তার প্রতি শরীয়তের শাস্তি প্রয়োগ করার জন্য অবশ্যই তাকে ইদ্দতের গৃহ থেকে বের করা 
হবে। এই তফসীর হযরত কাতাদাহ, হাসান বসরী,শা*বী,যায়েদ ইবনে আসলাম, যাহ্হাক, 
ইকরিমা রে) প্রমুখ থেকে বণিত আছে । ইমাম আবূ ইউসুফ এই তফসীরই গ্রহণ করেছেন । 


তিন.নির্লজ্জ কাজ বলে কটু কথাবার্তা, ঝগড়া-বিবাদ বোঝানো হয়েছে ۱ আয়াতের 

অর্থ হবে এই যে, তালাকপ্রাপ্তা স্ত্রীদেরকে তাদের গৃহ থেকে বহিষ্কার করা জায়েয নয়। 
কিন্ত যদি তারা কটুভাষিণী ও ঝগড়াটে হয় এবং স্বামীর আপনজনদের সাথে দুর্ব্যবহার করে, 
তবে তাদেরকে ইদ্দতের গৃহ থেকে বহিষ্কার করা যাবে। এই তফসীর হযরত ইবনে আব্বাস 

_ রো) থেকে একাধিক রেওয়ায়েতে বণিত আছে। আলোচ্য আয়াতে হযরত উবাই ইবনে 


LAD ATH ۱‏ سس 


কা'ব ও আবদুল্লাহ্‌ ইবনে 7 (রা)-এর কেরাত এরূপ لا ۱ ن یفعش‎ এই শব্দের 


বাহ্যিক অর্থ অশ্লীল কথাবার্তা বলা। এই কেরাত থেকেও সর্বশেষ তফসীরের পক্ষে সমর্থন 
পাওয়া যায়।----€রূহুল মা“আনী ) এই অবস্থায়ও ব্যতিক্রম আক্ষরিক অর্থে থাকবে। 


এ পর্যন্ত তালাক সম্পর্কে চারটি বিধান বণিত হল। পরে আরও বিধান বণিত হবে। 
কিন্ত মাঝখানে বণিত বিধানসমূহের প্রতি জোর দেওয়া এবং বিরোধিতা থেকে বেঁচে থাকার 
জন্য কতিপয় উপদেশ বাক্যের অবতারণা করা হচ্ছে। কোরআন পাকের বিশেষ পদ্ধতি 
এইযে, প্রত্যেক বিধানের পর আল্লাহ্‌র ভয় এবং পরকালের চিন্তা স্মরণ করিয়ে বিরুদ্ধা- 
চরণের পথ রুদ্ধ করা হয়। এখানেও তাই করা হয়েছে। কেননা স্বামী-স্ত্রীর সম্পর্ক 
এবং পারস্পরিক প্রাপ্য পূর্ণরাপে আদায় করার ব্যবস্থা কোন আইনের মাধ্যমে করা 5 
নয়। আল্লাহভীতি ও পরকাল চিন্তাই প্রকৃষ্ট উপায়। ۰ 


সুরা তালাক ৪৮৫ 


GA AC CoAT ALL এ ہین و7 و مر‎ A PT ٗث ,و‎ 7 A রর 


و نلک حد و د ومن ১০৩‏ حد و د الله ৮৮৯০ (15 ০৪১‏ - لا ند وک لعل 


و و ر 3 On 2 LA"‏ 


১৯ বলে শরীয়তের নির্ধারিত আইন-কানুন‏ و ۵ 1 سال ہت لک ] سرا 


বোঝানো اوت‎ যে ব্যক্তি এগুলো লংঘন করে অর্থাৎ আইন-কান্নের বিরোধিতা করে, 
সে নিজের উপর জুলুম করে অর্থাৎ আল্লাহ্‌ অথবা শরীয়তের কোন ক্ষতি করে না, 
নিজেরই ক্ষতি সাধন করে। এই ক্ষতি ইহলৌকিক ও পারলৌকিক উভয়ই হতে পারে। 
পারলৌকিক ক্ষতি তো শরীয়ত বিরোধী কাজৈর গোনাহ ও পরকালের শাস্তি এবং ইহলৌকিক 
ক্ষতি এই যে,ষে ব্যক্তি শরীয়তের নির্দেশাবলীর তোয়াল্কা না করে স্ত্রীকে তালাক দেয়, সে অধি- 
কাংশ সময় তিন তালাক প্র্যস্ত পৌছে: ক্ষান্ত হয়, যার পর পারস্পরিক প্রত্যাহার অথবা 
পুনবিবাহও হতে পারে না। মানুষ প্রায়ই তালাক দিয়ে অনুতাপ করে এবং বিপদের সম্মুখীন 
হয় বিশেষ করে সন্তান-সন্ততি থাকলে। অতএব তালাকের বিপদ দুনিয়াতেই তার ঘাড়ে 
চেপে বসে। অনেকেই স্ত্রীকে কম্ট দেওয়ার নিয়তে অন্যায়ভাবে তালাক দেয়। এরূপ 
তালাকের কস্ট স্ত্রীও ভোগ করে। কিন্তু পুরুষের জন্য এটা জুলুমের উপর জুলুম এবং 
দ্বিগুণ শাস্তির কারণ হয়ে যায়। এক. আল্লাহ্‌র নির্ধারিত আইন-কানুন লংঘন করার 
শাস্তি এবং দুই. স্ত্রীর উপর জুলুম করার শাস্তি। এর স্বরূপ এই £ 


Fils রাগ‏ ا پرا 


“> صر 


As ৫ ۸ AT‏ تک 
অর্থাৎ তুমি জান না সম্ভবত আল্লাহ্‌‏ قوف تم وة بعد ڌ لک | مرا 


তা'আলা এই রাগ-গোসার পর অন্য কোন অবস্থা সৃষ্টি করে দেবেন অর্থাৎ স্ত্রীর কাছ থেকে 

প্রাপ্ত আরাম, সন্তানের লালন-পালন এবং গৃহের সহজ ব্যবস্থাপনার কথা চিন্তা করে তুমি 
তাকে পুনরায় বিবাহে রাখার ইচ্ছা করতে পার। এমতাবস্থায় আবার বিবাহে থাকা তখন 
সম্ভবপর হবে, যখন তুমি তালাক দেওয়ার সময় শরীয়তের আইন-কানূনের প্রতি লক্ষ্য রাখ 
এবং অহেতুক বাইন তালাক না দিয়ে প্রত্যাহারযোগ্য তালাক দাও। এরূপ তালাক দেওয়ার 
পর প্রত্যাহার করে নিলে পূর্ব বিবাহ যথারীতি বহাল থাকে । তুমি তিন পর্যন্ত পৌছিয়ে তালাক 
দিও না, যার প্রত্যাহারের অধিকার থাকে না এবং স্বামী-স্ত্রী উভয়ের সম্মতি সত্ত্বেও পরস্পরে 


পুনবিবাহও হালাল হয় না। 


لق ال نا BD IAS A‏ سره بر AA‏ دم ه نت رو مه 


فا زا بلق اجلهن نا سکوهن بمعروق ۲ وا رودوھن بەعروف 


_-এখানে ০২ 1 শব্দের অর্থ ইদ্দত এবং ০! পর্যন্ত পৌছার অর্থ ইদ্দত শেষ হওয়ার 
কাছাকাছি হওয়া। 


৪৮৬ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ অষ্টম খণ্ড 


তালাক সম্পর্কে পঞ্চম বিধান ঃ এই আয়াতে বলা হয়েছে যে, যখন ইদ্দত শেষ 
হওয়ার কাছাকাছি হয়, তখন স্থির মস্তিক্ষে পুনরায় চিন্তা করে দেখ যে, বিবাহ বহাল রাখা 
উত্তম, না সম্পূর্ণ বিচ্ছেদ করে দেওয়া ভাল। এ চিন্তার জন্য এ সময়টি উত্তম। কারণ, তত দিনে 
পুরুষের সাময়িক রাগ-গোসা দমিত হয়ে যায়। যদি স্ত্রীকে বিবাহে রাখা স্থির হয়, তবে রেখে 
দাও। পরবতী আয়াতের ইঙ্গিত এবং হাদীসের বক্তব্য অনুযায়ী এর সুন্নতসম্মত পন্থা এই 
যে, মুখে বলে দাও আমি তালাক প্রত্যাহার করলাম। অতঃপর এর জন্য দু'জন সাক্ষী রাখ। 


পক্ষান্তরে যদি বিবাহ ভেঙ্গে দেওয়াই সিদ্ধান্ত হয়, তবে স্ত্রীকে সুন্দর পন্থায় মুক্ত করে 
দাও অর্থাৎ ইদ্দত শেষ হতে দাও। ইদ্দত শেষ হয়ে গেলেই স্ত্রী মুক্ত ও স্বাধীন হয়ে যায়। 


ষষ্ঠ বিধান £ ইদ্দত সমাপ্ত হলে স্ত্রীকে রাখার সিদ্ধান্ত হোক অথবা মুক্ত করে দেওয়ার--. 
উভয় অবস্থাতে কোরআন পাক তা মারূফ অর্থাৎ যথোপযুক্ত পন্থায় সম্পন্ন করতে বলেছে 
“মারফ' শব্দের অর্থ পরিচিত পন্থা! উদ্দেশ্য এই যে, যে পন্থা শরীয়ত ও সুন্নত দ্বারা প্রমাণিত 
এবং মুসলমানদের মধ্যে সাধারণভাবে খ্যাত, সেই পন্থা অবলম্বন কর। তা এই যে, বিবাহে 
রাখা এবং তালাক প্রত্যাহার করার সিদ্ধান্ত হলে স্ত্রীকে মুখে অথবা কাজেকর্মে ক্ট দিও না, 
তার উপর অনুগ্রহ রেখো না এবং তার যে কর্মগত ও চরিব্রগত দুর্বলতা তালাকের কারণ হচ্ছিল, 
অতঃপর নিজেও তজ্জন্য সবর করার সংকল্প কর, যাতে পুনরায় সেই তিক্ততা সৃষ্টি না হয়। 
পক্ষান্তরে মুক্ত করা সিদ্ধান্ত হলে তার বিদিত ও সুন্নতসম্মত পন্থা এই যে, তাকে লাঞ্ছিত ও হেয় 
করে অথবা গালমন্দ দিয়ে গৃহ থেকে বহিষ্কার করো মা বরং সদ্ব্যবহারের মাধ্যমে বিদায় 
কর। কোরআনের অন্যান্য আয়াত দ্বারা প্রমাণিত আছে যে, তাকে কোন্‌ বস্তরজোড়া দিয়ে 
বিদায় করা কমপক্ষে মোস্তাহাব এবং কোন কোন অবস্থায় ওয়াজিবও। I ₹র কিতাবাদিতে 
এর বিবরণ পাওয়া যাবে । ۱ 
সপ্তম বিধান 8 আলোচ্য আয়াতে বিবাহে রাখা অথবা মুক্ত করে দেওয়ার দ্বিবিধ 


£ 8 পা صس‎ শার্ট ডি লাগ ص‎ Ay তে লেপ 


ক্ষমতা দেওয়া থেকে এবং পূর্ববর্তী لعل الله عد ث بعد ن ذ لک | مر‎ আয়াত 


থেকে প্রসঙ্ক্রমে বোঝা গেল যে, আল্লাহ্‌র উদ্দেশ্য হচ্ছে তালাক যদি দিতেই হয়, তবে এমন 
তালাক দেবে, যাতে প্রত্যাহার করার অধিকার থাকে । এর সুন্নতসম্মত পন্থা এই যে, পরিক্ষার 
ভাষায় ফেবল এক তালাক দেবে এবং সাথে সাথে রাগ-গোসা প্রকাশার্থে এমন কোন বাক্য বলবে 
না, যা বিবাহকে সম্পূর্ণরূপে ছিন্ন করার অর্থ জ্ঞাপন করে। উদাহরণত এরূপ বলবে না, 
আমার বাড়ী থেকে বের হয়ে যাও, তোমাকে খুব শক্ত তালাক দিচ্ছি, এখন তোমার সাথে আমার 
কোন বৈবাহিক সম্পর্ক রইল না। এ ধরনের বাক্য পরিক্ষার তাল।কের সাথে বলে দিলে অথবা 
তালাকের নিয়তে কেবল এ ধরনের বাক্য বলে দিলেও প্রত্যাহারের অধিকার বাতিল হয়ে যায় 
এবং শরীয়তের পরিভাষায় “বাইন” তালাক হয়ে যায়। ফলে বৈবাহিক সম্পর্ক তাৎক্ষণিক- 
ভাবে ছিন্ন হয়ে যায় এবং প্রত্যাহারের ক্ষমতা থাকে না। তদপেক্ষা কঠোর তালাক হচ্ছে তালাককে 
তিন পর্যন্ত পৌছিয়ে দেওয়া । এর ফলশ্চতিতে স্বামীর প্রত্যাহার ক্ষমতাই কেবল রহিত হয় 
না বরং ভবিষ্যতে পুরুষ ও নারী উভয়ে সম্মত হয়ে বিবাহ করতে চাইলেও নতুন বিবাহ হতে 
পারে না। সুরা বাকারার আয়াতে এ সম্পর্কে বলা হয়েছে ঃ 


সূরা তালাক ৪৮৭, 


سے ۸ اغ ج শশা‏ ص۔ فار IAPR‏ سے ل E a I‏ 


فا ن طلتها فلا نصل له من بعد حتی ১৯ ১] ৫৪০‏ 


তিন তালাক একযোগে দেওয়া হারাম, কিন্তু কেউ দিলে তিন তালাকই হয়ে যাবে, এ 
ব্যাপারে উম্মতের ইজমা (একমত্য ) আছে £ আজকাল ধর্ম ও ধর্মীয় বিধানাবলীর প্রতি অব- 
হেলা ও ওদাসীন্য ব্যাপকাকারে ছড়িয়ে পড়ছে। মুর্খদের তো কথাই নেই, অনেক লেখাপড়া 
জানা দলীল লেখকরাও তিন তালাক্ষের কম তালাককে যেন তালাকই মনে করে না। অথচ 
দিবারান্র প্রত্যক্ষ করা হয় যে, যারা তিন তালাক দেয়, তারা পরে অনুতাপ করে এবং স্ত্রী যাতে 
কোনক্রমেই হাতছাড়া না হয়, সে চিন্তায়ই ব্যাপৃত হয়ে পড়ে । ইমাম নাসায়ী রে) মাহমুদ ইবনে 

লবীদ-এর রেওয়ায়েতক্রমে বর্ণনা করেছেন যে, একযোগে তিন তালাক দেওয়ার কারণে রসূলুল্লাহ 
(সা) ভীষণ রাগান্বিত হয়েছিলেন। এ কারণেই সমগ্র উশ্মতের ইজমাবলে একযোগে তিন 
তালাক দেওয়া হারাম ও নাজায়েয । যদি কোন ব্যক্তি তিন তোহ্‌রে আলাদা আলাদা তিন তালানক 
দেয়, তবে তাও অগছন্দনীয়। এ বিষয়টি উম্মতের ইজমা এবং কোরআনী আয়াতসমহের 
ইঙ্গিত দ্বারা প্রমাণিত। তবে এটাও হারাম ও বিদ'আতী তালাকের মধ্যে দাখিল কিনা, শুধু এ 
5117117 মতভেদ রয়েছে। ইমাম মালেক €র)-এর মতে এটা হারাম। ইমাম আযম 
আবু হানীফা ও ইমাম শাফেয়ী (র) হারাম বলেন না কিন্তু তাদের মতেও এটা অপছন্দনীয় 
ও সুন্নত বিরোধী কাজ। এর বিস্তারিত বিবরণ প্রথম খণ্ডে সূরা বাকারার তফসীরে দেখুন । 


কিন্ত একযোগে তিন তালাক দেওয়া হারাম-:এ ব্যাপারে যেমন সমগ্র উম্মতের ইজমা 
রয়েছে, তেমনি হারাম হওয়া সত্ত্বেও কেউ এরূপ করলে তিন তালাক হয়ে যাওয়ার ব্যাপারেও 
সমগ্র উম্মতের ইজমা রয়েছে। তিন তালাক একযোগে দেওয়ার পর ভবিষ্যতে স্বামী-স্ত্রীর 
মধ্যে নতুন বিবাহও হালাল হবে না। সমগ্র উম্মতের মধ্যে কিছু সংখ্যক আহলে হাদীস 
সম্পৃদায় এবং শিয়া সম্পূদায় ব্যতীত গোটা মযহাব চতুষস্টম্ এ ব্যাপারে একমত যে, তিন তালাক 
একযোগে দিলেও তা কার্যকর হয়ে যাবে। কেননা কোন কাজ হারাম হলে তার প্রতিক্রিয়ার 
কার্যকারিতা প্রভাবিত হয় না। যেমন কেউ কোন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করলে হত্যা করা 
হারাম হওয়া সত্ত্বেও যাকে হত্যা করা হয়, সে সর্বাবস্থায় মরেই যাবে। এমনিভাবে একযোগে 
তিন তালাক দেওয়া যদিও হারাম, তথাপি এর বাস্তবতা অপরিহার্য । কেবল মযহাব চতুষ্টয়ই 
নয় বরং সাহাবায়ে কিরাম ও হযরত ওমর ফারাক রো)-এর খিলাফতকালে এ ব্যাপারে ইজমা 
করেছেন তি বণিত আছে। এ বিষয়েরও বিশদ বর্ণনা প্রথম খণ্ডে দেখুন | 


وہ ہے وا ےھ بس j‏ ہر37 مر ےے۔ ت سے পল‏ 


855871554০৬ شھد وأ ذ وی‎ 1১ অর্থাৎ মুসলমান 


দের মধ্য থেকে দুজনকে সাক্ষী করে নাও এবং তোমরা আল্লাহ্‌র উদ্দেশে সঠিক সাক্ষ্য কায়েম 
কর। 


অঙ্টম বিধানঃ এই আয়াত থেকে জানা গেল যে, ইদ্দত সমাপ্ত হওয়ার সময় 
প্রত্যাহার করা সিদ্ধান্ত হোক কিংবা মুক্ত করা, উভয় অবস্থাতে এই কাজের জন্য দু'জন 
নির্ভরযোগ্য সাক্ষী রাখতে হবে। অধিকাংশ ইমামের মতে এই বিধানটি মোস্তাহাব, এর 


৪৮৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


উপর প্রত্যাহার নির্ভরশীল নয়। প্রত্যাহারের অবস্থায় সাক্ষী করার তাৎপর্য এই যে, পরবরতী- 
কালে স্ত্রী যাতে প্রত্যাহার অস্বীকার করে বিবাহ চৃড়াস্তরূপে ভঙ্গ হওয়ার দাবী না করে বসে। 
মুক্ত করার অবস্থায়, এ জন্য সাক্ষী করতে হবে, যাতে পরবর্তীকালে স্বয়ং স্থামীই দুম্টুমিচ্ছলে 
অথবা স্ত্রীর ভালবাসায় পরাভূত হয়ে দাবী না করে বসে যে, সে ইদ্দত শেষ হওয়ার আগেই 


سے میں 
রাগ‏ ۸ 


প্রত্যাহার করেছিল। সাক্ষীদয়ের জন্য ز وی عد ل‎ বলে ব্যক্ত করা হয়েছে যে, 
শরীয়তের পরিভাষা অনুযায়ী সাক্ষীদ্বয়ের নির্ভরযোগ্য হওয়া জরুরী । অন্যথায় তাদের সাক্ষ্য 


سح پر و سے سے سے 


অনুযায়ী কোন বিচারক ফয়সালা দেবে না। الشها د 5 لله‎ os 1 বাক্যে সাধারণ 


মুসলমানদেরকে সম্বোধন করে বলা হয়েছে যে, যদি ৷ তোমরা কোন প্রত্যাহার কিংবা বিবাহ 
বিচ্ছেদের ঘটনায় সাক্ষী হও এবং বিচারকের এজলাসে সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হয় তবে 
কারও মুখ চেয়ে অথবা বিরোধিতা ও শত্রুতার কারণে সত্য সাক্ষ্য দিতে বিন্দুমান্রও ایال‎ 
হয়ো না। ) 0 0 

٩ب‏ م ‏ و گت سو تھا و 2 


۰ -ز لکم و عظ به من کانمن باه و | هم ال خر 


বিষয়বস্তু দ্বারা সে ব্যক্তিকে উপদেশ দান করা হচ্ছে, যে আল্লাহ্‌ ও পরকাল দিবসের প্রতি বিশ্বাস 
রাখে । এতে বিশেষভাবে পরকাল উল্লেখ করার কারণ এই যে, স্বামী-স্ত্রীর পারস্পরিক অধি- 
কার আদায় আল্লাহভীতি ও পরকাল চিন্তা ব্যতীত সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে না। 


অপরাধ ও শাস্তির আইন-কান্নে কোরআন পাকের অভূতপূর্ব প্রজাভিত্তিক ও মুরুব্বী- 
সলভ নীতি ঃ বিশ্বের রান্ট্রসমূহে আইন-কান্ন ও অপরাধসমূহের দণ্ডবিধি প্রণয়নের-প্রাচীন 
পদ্ধতি চানু আছে। প্রত্যেক সম্পুদায় এবং দেশে আইন-কান্ন ও দণ্ডবিধির পুস্তক রচনা 
করা হয়। কোরআন পাকও আল্লাহ্‌ তা“আলার আইন পুস্তক ৷ কিন্তু এর বর্ণনাভঙ্গি সারা 
বিশ্বের আইন পুস্তক থেকে পৃথক ও অভূতপূর্ব । এর প্রত্যেকটি আইনের অগ্রে-পশ্চাতে আল্লাহ্‌ 
ভীতি ও পরকাল চিন্তা দৃষ্টির সামনে উপস্থিত করে দেওয়া হয়, যাতে প্রত্যেক মানুষ কোন 
পুলিশ ও পরিদর্শকের ভয়ে নয় বরং আল্লাহ্‌র ভয়ে আইন মেনে চলে এবং কেউ দেখুক 
কিংবা না দেখুক, নির্জনে ও জনসমক্ষে সর্বাবস্থায় আইন মেনে চলাকে জরুরী মনে করে। 
একমাত্র এ কারণেই যারা কোরআনের প্রতি বিশুদ্ধ ঈমান রাখে, তাদের মধ্যে কঠোরতর 
আইন প্রয়োগ করাও তেমন কঠিন হয় না। এজন্য ইসলামী সরকারকে পুলিশ, স্পেশাল পুলিশ 
ও তদুপরি গোয়েন্দা পুলিশের জাল বিস্তৃত করার প্রয়োজন হয় না। ٠ 


কোরআন পাকের এই মুরুব্বীসুলভ নীতি সকল আইনের ক্ষেত্রেই ব্যাপকভাবে ধপরি- 
লক্ষিত হয়। বিশেষ করে স্বামী-স্ত্রীর সম্পর্ক ও পারস্পরিক অধিকার সম্পকিত আইনসম্হে 
এই নীতিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। কেননা, এই সম্পর্কই এমন যে, এতে প্রত্যেক 
কাজে কোন সাক্ষ্য সংগৃহীত হতে পারে না এবং বিচার বিভাগীয় তদন্ত স্বামী-স্ত্রীর পারস্পরিক 
অধিকারের ভ্রুটি-বিদ্যুতি সঠিকভাবে নিরূপণ করতে পারে না। এটা সম্পূর্ণতই খোদ স্বামী- 
5 অন্তর ও তাদের ক্রিয়াকর্মের উপর ভিত্তিশীল। এ কারণেই বিবাহের খুতবায় 


৪৮৯‏ ۳ ۲ج7 


কোরআন পাকের যে তিনটি আয়াত পাঠ করা সুন্নতরূপে প্রমাণিত আছে; সেই 77 
আল্লাহভীতির আদেশ দ্বারা শুরু ও সমাপ্ত হয়েছে। এতে ইঙ্গিত আছে যে,যারা বিবাহ করে, 
তাদেরও এখন থেকেই বুঝে নিতে হবে যে, কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ তা“আলা আমা- 
দের প্রক্ষাশ্য ও গোপন সব কাজকর্ম, এমনকি গোপন চিন্তাধারা সম্পর্কেও ওয়াকিফহাল 
আছেন । আমরা পারস্পরিক অধিকার আদায়ে ভ্ুটি করলে, একে অপরকে কম্ট দিলে আলিমুল 
গায়েব আল্লাহ্‌র কাছে জবাবদিহি করতে হবে। এমনিভাবে সূরা তালাকে তালাকের কয়েকটি 


رص سے تا ہ 


বিধান বর্ণনা করতে যেয়ে প্রথম বিধানের পরেই پکم‎ J تقو ا الله‎ 2 5 বলে 55 


ASST BB A পাতা 


নির্দেশ দেওয়া হয়েছে। এরপর চারটি বিধান উল্লেখ করার পর--.১ 5 ১ ১০৪ وس‎ 


শা পাশ ছিরে‏ کا 


বলে উপদেশ দেওয়া হয়েছে যে, যে ব্যক্তি এসব বিধান অমান্য করে,‏ الله ৯১‏ ظلم تسیک 


সে অন্য কারও ন নয়, নিজের উপরই জুলুম করে। এর অশুভ পরিণতি তাকেই ছারখার 
AS ۱ 


করে দেবে। এরপর আরও চারটি প্রাসঙ্গিক বিধান ও আইন উল্লেখ করার পর لکم‎ এ ১ 


ل ہر و OAL‏ مر 2 رت مر 


বলে সেই নির্দেশের পুনরার্তি‏ یو ع با من کان پو سن بالل و اهوم ال خو 


করা হয়েছে। অতঃপর এক আয়াতে আল্লাহ্ভীতির ফযীলত ও তার ইহলৌকিক এবং 
পারলৌকিক কল্যাণ বর্ণনা করে তাওয়াক্কুল তথা আল্লাহ্‌র উপর ভরসা করার কল্যাণ বর্ণনা 
করা হয়েছে। এরপর আবার ইদ্দতের কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান বর্ণনা করে পরবতী দুই 
আয়াতে আল্লাহভীতির আরও কল্যাণ ও ফলাফল উল্লেখ করা হয়েছে। এরপর আবার 
বিবাহ ও তালাকের সাথে সম্পর্কযুক্ত স্ত্রীর ভ'রণ-পোষণ ও সন্তানকে স্তন্যদানের বিধান বণিত 
হয়েছে। তালাক, ইদ্দত এবং স্ত্রীদের ভরণ-পোষণ, স্তন্যদান ইত্যাদি বিধানের মধ্যে বারবার 
কোথাও পরকাল চিন্তা, কোথাও আল্লাহভীতির শ্রেষ্ঠত্ব ও কল্যাণ এবং কোথাও তাওয়ান্ধুলের ۰ 
কল্যাণ ও কিছু বিধান বর্ণনা করে আল্লাহ্‌ভীতির বিষয়বস্তু দ্বিতীয়বার তৃতীয়বার উল্লেখ করা 
5۳ বেখাপ্পা মনে হয়। কিন্তু কোরআনের উপরোস্ত মুরুব্বীসূলভ নীতির রহস্য বুঝে 
নেওয়ার পর এর গভীর মিল সুস্পষ্ট হয়ে যায়। এবার আয্মাতসমূহের তফসীর দেখুন $ 


পাতা ړو‎ ۸ CIS “A ECG A وک‎ GHG A 


- و سن ৬১ 2 ঠা ও‏ مخر جا و برزته من حهت لا یجنسب 


অর্থাৎ যে আল্লাহকে ভয় করে, আল্লাহ্‌ তা'আলা তার জন্য প্রত্যেক সংকট ও বিপদ 0 থেকে 
নিক্ষতির পথ করে দেন এবং তাকে ধারণাতীত 2 দান; করেন। 
ড২--- 


৪৯০ তফসীরে মাঁ'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


৮9 ৮০ শব্দের আসল অর্থ আত্মরক্ষা করা। শরীয়তের পরিভাষায় গোনাহ থেকে 


আত্মরক্ষা করার অর্থে শব্দটি ব্যবহাত হয়। আল্লাহ্‌র সাথে সম্বন্ধযুক্ত হলে এর অনুবাদ করা 
হয় আল্লাহ্‌কে ভয় করা। উদ্দেশ্য আল্লাহ্‌র অবাধ্যতা ও গোনাহ থেকে বেঁচে থাকা ও ভয় করা। 


আলোচ্য আয়াতে ৮৪ $৮- তথা আল্লাহ্ভীতির দু'টি কল্যাণণ বণিত হয়েছে---এক. 


185 অবলম্বনকারীর জন্য আল্লাহ্‌ তা'আলা নিক্ষৃতির পথ করে দেন। কি থেকে 
নিচ্ধৃতি? এ সম্পর্কে সঠিক কথা এই যে, দুনিয়ার যাবতীয় সংকট ও বিপদ থেকে এবং পর- 
কালের সব বিপদাপদ থেকে নিক্চৃতি। দুই. তাকে এমন জায়গা থেকে রিযিক দান করেন, 
যা কল্পনায়ও থাকে না। এখানে রিিকের অর্থও ইহকাল এবং পরকালের যাবতীয় প্রয়োজনীয় 
বস্ত। এই আয়াতে মুশমিন-মুভ্তাকীর জন্য আল্লাহ তাআলার এই ওয়াদা ব্যক্ত হয়েছে যে, তিনি 
তার প্রত্যেক সমস্যাও সহজসাধ্য করেন এবং তার অভাব-অনটন পূরণের দায়িত্ব গ্রহণ করে 
এমন পথে তার প্রয়োজনাদি সরবরাহ করেন, যা সে ধারণাও করতে পারে না---( রূহুল 
মা'আনী ) 


স্থানের সাথে সম্পক বজায় রেখে কোন কোন তফসীরবিদ এই আয়াতের তফসীরে 
বলেছেন ঃ তালাকদাতা স্বামী ও তালাকপ্রাপ্তা স্ত্রী উভয়ই অথবা তাদের মধ্যে যে কেউ 
আল্লাহ্‌্ভীতি অবলম্বন করবে, আল্লাহ্‌ তা'আলা তাকে তালাক ও বিবাহ বিচ্ছেদের পরবর্তী 
সফল সংকট ও কম্ট থেকে নিষ্কৃতি দান করবেন! পুরুষকে তার যোগ্য স্ত্রী এবং স্ত্রীকে তার 
উপযুক্ত স্বামী দান করবেন। বলা বাহুল্য, আয়াতের যে আসল অর্থ পূর্বে উল্লেখ করা হয়েছে, 
এই অর্থও তাতে শামিল আছে ।---€( রূহুল মা‘আনী ) 


আয়াতের শানে-নুষূল £ হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বণিত আছে যে, 
আওফ ইবনে মালেক আশজায়ী (রা) রসূলুল্লাহ (সা)-র খিদমতে উপস্থিত হয়ে আরয 
করলেন £ আমার পুত্র সালেমকে শজুরা গ্রেফতার করে নিয়ে গেছে। তার মা খুবই উদ্বিগ্না। 
এখন আমার কি করা উচিত রসূলুল্লাহ সো) বললেন $ আমি তোমাকে ও ছেলের মাকে বেশী 
পরিমাণে “লা হাওলা ওয়ালা-কুওয়াতা ইল্লাবিল্লাহ' পাঠ করার আদেশ দিচ্ছি। তারা উভয়েই 
আদেশ পালন করলেন । এরই প্রভাবে গ্রেফতারকারী ETT একদিন কিছুটা অন্যমনস্ক হয়ে 
পড়লে সুযোগ বুঝে ছেলেটি পলায়ন করে এবং ফেরার পথে শত্রুদের কয়েকটি ছাগল হাকিয়ে 
পিতার কাছে নিয়ে আসে। কোন কোন রেওয়ায়েতে আছে শন্রুদের একটি উট পেয়ে সে তাতে 
সওয়ার হয়ে যায় এবং আরও কয়েকটি উট এর সাথে হাঁকিয়ে নিয়ে আসে । তাঁর পিতা এই 
সংবাদ রসূলুল্লাহ (সা)-কে জাত করান। কোন কোন রেওয়ায়েতে আছে, তিনি এই প্রশ্নও 
করেন যে, ছেলেটি যেসব উট ও ছাগল নিয়ে এসেছে, এগুলো আমার জন্য হালাল, না হারাম? 

| এর পরিপ্রেক্ষিতে ৷ لت‎ { by يتو‎ আয়াতখানি নাযিল হয়। 

কোন কোন রেওয়ায়েতে আছে, পুত্রের বিরহ যখন আওফ ইবনে মালেক রো) ও তার 

জ্ীকে অস্থির করে তুলল, তখন রসূলুল্লাহ্‌ (সা) তাঁদেরকে তাকওয়া তুথা আল্লাহ্‌ভীতি অবলম্বনের 


সুরা তালাক ৪৯১ 


আদেশ দিলেন। এটা অসম্ভব নয় যে, তাকওয়ার আদেশের সাথে সাথে “লা-হাওলা' পাত 
করারও আদেশ দিয়েছিলেন ।-- (রূহুল মা'আনী ) 


এই শানে-নুযূল থেকেও একথা জানা গেল যে, আয়াতের উদ্দেশ্য ব্যাপক । 


মাস'আলা £ এই হাদীস থেকে আরও প্রমাণিত হয় যে, কোন মুসলমান ঘদি কাফিরদের 
হাতে বন্দী হয় এবং সে তাদের কিছু ধনসম্পদ নিয়ে ফিরে আসে, তবে সেই ধনসম্পদ গনী- 
মতের মালরূপে গণ্য হবে এবং হালাল হবে। গনীমতে'র মালের সাধারণ রীতি অনুযায়ী এই 
ধনসম্পদের এক-পঞ্চমাংশ সরকারী বায়তুলমালে দেওয়াও জরুরী নয়; যেমন হাদীসের 
ঘটনায় তা নেওয়া হয়নি। ফিকহ্বিদগণ বলেন £ কোন মুসলমান গোপনে ছাড়পত্র ছাড়াই 
দারুল হরব তথা শন্রুদেশে চলে গেলে যদি সেখান থেকে কাফিরদের ধনসম্পদ ছিনিয়ে 
অথবা অন্য কোনভাবে দারুল ইসলামে নিয়ে আসে তবে তা-ও হালাল। কিন্তু যদি কোন ব্যক্তি 
আজকাল প্রচলিত প্রথা অনুযায়ী ভিসা নিয়ে শজদেশে যায়, তবে তাদের সম্মতি ছাড়া তাদের 
কোন ধনসম্পদ নিয়ে আসা তার জন্য জায়েয নয়। এমনিভাবে যে ব্যক্তি বন্দী হয়ে তাদের 
দেশে যায়, অতঃপর কোন কাফির তার কাছে কোন অর্থ গচ্ছিত রাখে, সেই গচ্ছিত অর্থ নিয়ে 
আসাও হালাল নয়। কারণ, ভিসা নিয়ে যাওয়ার ফলে তাদের মধ্যে একটি অলিখিত চুক্তি 
হয়ে গেছে। অতএব, তাদের সম্মতি ছাড়া তাদের জান ও মালে হস্তক্ষেপ করা চুক্তির বর- 
খেলাফ কাজ। শেষোক্ত মাস'আলায়ও আমানতকারী ব্যক্তির সাথে তার কার্যগত চুক্তি থাকে। 
অতএব যখন সে চাইবে, তখন গচ্ছিত অর্থ তাকে ফেরত দেওয়া হ'ব। এটা ফেরত না 
দেওয়া আত্মসাৎ ও চুক্তিভঙ্গের শামিল, যা শরীয়তে হারাম ।---( মাযহারী ) 


275515 (সা)-র কাছে হিজরতের পূর্বে অনেক কাফির অথ-সম্পদ আমানত রাখত। 
হিজরতের সময় তাঁর হাতে এমন কিছু আমানত ছিল । তিনি এসব আমানত মালিককে 
প্রত্যর্পণের জন্য হযরত আলী রো)-কে পশ্চাতে রেখে যান। 


বিপদাপদ থেকে মুজ্ি এবং উদ্দেশ্য সিদ্ধির পরীক্ষিত ব্যবস্থাপত্র ঃ উপরোক্ত হাদীসে 
রসূলুল্লাহ (সা) আওফ ইবনে ig রো)-কে বিপদ থেকে মুক্তি ও উদ্দেশ্য সিদ্ধির জন্য 


| 


পা শি‏ بجر পর্ণ‏ و 


বেশী পরিমাণে لاحول و لاقه 5 | لله‎ ۶5 করতে বলেছিলেন। হযরত 


মুজাদ্দিদে আলফে রা (র) বলেনঃ ইহলৌকিক ও পারলৌকিক সবপ্রকার বিপদ ও ক্ষতি 
থেকে আত্মরক্ষা এবং উদ্দেশ্য হাসিল করার জন্য বেশী পরিমাণে এই কালেমা পাঠ একটি 
পরীক্ষিত আমল । হযরত মুজাদ্দিদের বর্ণনা অনুযায়ী এই বেশীর পরিমাণ হচ্ছে দৈনিক 
পাচশ বার এবং এর শুরুতে ও শেষে একশ বার করে দরূদ পাঠ করে উদ্দেশ্যের জন্য দোয়া 
করতে হবে ।---€ মাযহারী ) হযরত আবৃ যর (রা) বর্ণনা করেন যে, রস্লুল্লাহ সো) একদিন 


GAT EGA A e 


আয়াতটি বারবার তিলাওয়াত করতে থাক্ষেন।‏ 2 من 5 الله یجعل لد سخرجا 


অতঃপর তিনি বললেন £ আবু যর, যদি সব মানুষ কেবল এই আয়াতটি অবলম্বন করে নেয়, 
তবে এটা সবার জন্য যথেষ্ট । --( রাহুল মা‘আনী ) 


৪৯২ ` ° তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


অর্থাৎ সকল ইহলৌকিক ও পারলৌকিক উদ্দেশ্য কামিয়াব হওয়ার জন্য TAD | 


ATG পাত ঠা কাটি‏ تیر سے শি এরি‏ سے سے سے ھ کس 


وم نو کل علی ‏ نم نهو حمبه أن الله با لغ اسر ৬‏ جعل الله لكل 


যে ব্যক্তি আল্লাহ্‌র উপর ভরসা করে, আল্লাহ্‌ তার মুশকিল কাজের‏ ٥ص‏ شقهیع تد را 
2 


327 2۳2۳۵۱ 5, আল্লাহ তার কাজ যেভাবে ইচ্ছা পূর্ণ করে ছাড়েন। তিনি প্রত্যেক 
বিষয়ের একটি পরিমাণ নির্ধারণ করেছেন। তদনুযায়ী সবকাজ সম্পন্ন হয়। তিরমিযী ও 
ইবনে মাজায় বণিত হযরত উমর (রা)-এর রেওয়ায়েতে রসূলুল্লাহ্‌ সো) বলেন £ 


لوا نکم و کلتم علی | له حن و له لرزفکم کما پرزن الطیر نفدو . 
| خما ما و ثر وح پطا نا - | 


2 6۲ আল্লাহ্‌র উপর যথাযথ ভরসা করতে, তবে 5165 6۲۲ 6 
পন্ষীর ন্যায় রিযিক দান করতেন। পশু-পক্ষী সকাল বেলায় ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে 
বের হয়ে যায় এবং সন্ধ্যায় উদরপূতি করে ফিরে আসে । ۱ 


বুখারী ও মুসলিমে বণিত হযরত ইবনে আব্বাস রো)-এর রেওয়ায়েতে রস্লুল্লাহ 
. (সা) বলেন £ আমার উম্মত থেকে সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। 
তাদের অন্যতম গুণ এই যে, তারা আল্লাহ্‌র উপর ভরসা করবে ।---( মাযহারী ) 


0 অবশ্য তাওয়ান্ুলের অর্থ আল্লাহ্‌ তাআলার সৃষ্ট উপায়াদি ত্যাগ করা নয় বরং 

উদ্দেশ্য এই যে, ইচ্ছাধীন উপায়াদি অবশ্যই অবলম্ন করবে কিন্ত উপায়াদির উপর ভরসা 
ঘরার পরিবর্তে আল্লাহ্‌র উপর ভরসা করবে । কারণ, তাঁর ইচ্ছা না হওয়া পর্যন্ত কোন কাজ 
হতে পারে না। উপরোক্ত আয়াতে আল্লাহ্‌্ভীতি ও তাওয়ান্থুলের ফযীলত এবং বরকত 
বর্ণনা করার পর তালাক ও ইদ্দতে'র আরও কতিপয় বিধান বর্ণনা করা হচ্ছে। 


ص GB ৮54০ পাছে শান‏ و9 رم এলৰ‏ 
و ال وکس سی التعطش می شا قر ا ن ا تیم تعد هن ثلاث 
TBA ডে 539 পাত পাড়ি পাচ টি পাঠিকা A AT AGG‏ رص 6১৮৮৩‏ 


- اجلهن ان يضعن حملهن‎ ১৩৯০ ৩8৮5 ০২০৫৭ ও 50 1 


এই আয়াতে তালাকপ্রাপ্তা জীদের ইদ্দতের আরও বিবরণ আছে। এতে ইদ্দতের সাধারণ 
বিধি থেকে ভিন্ন তিন প্রকার স্ত্রীদের ইদ্দতের বিধান বণিত হয়েছে। | 


তালাকের ইদ্দত সম্পকিত.নবম বিধান ¢ সাধারণ অবস্থায় তালাকের ই পূর্ণ তিন 
হায়েয। কিন্তু যেসব মহিলার বয়োরৃদ্ধি অথবা কোন রোগ ইত্যাদির কারণে হায়েয আসা 
বন্ধ হয়ে গেছে, এমনিভাবে যেসব মহিলার বয়স না হওয়ার কারণে এখনও হায়েয আসা শুরু 
হয়নি, তাদের ইদ্দত আলোচ্য আয়াতে তিন হায়েষের পরিবর্তে তিন মাস নিদিষ্ট করা হয়েছে 
বং গর্ভবতী স্ত্রীদের ইদ্দত সন্তান প্রসব পর্যন্ত সাব্যস্ত করা হয়েছে, তা যত দিনেই হোক | 


সূরা তালাক ৪৯৩ 


IA A | ۳ 

অৰ্থাৎ যদি তোমাদের সন্দেহ হয়। সাধারণ ইদ্দত হায়েয দ্বারা‏ ن 1و نبتم 
গণনা করা হয় কিন্তু এসব মহিলার হায়েয বন্ধ; অতএব তাদের ইদ্দত কিভাবে গণনা করা‏ 
হবে---এই কিংকৰ্তব্যবিমূঢ় অবস্থাকেই আয়াতে সন্দেহ বলা হয়েছে।‏ 


BEAT. 


অতঃপর আবার আল্লাহ্ভীতির ফযীলত ও বরকত বর্ণনা করা হচ্ছে 8 و سن بن‎ 


A A CO Aa‏ ار 


অর্থাৎ যে আল্লাহ্‌কে ভয় করে, আল্লাহ্‌ তার কাজ সহজ‏ 401 یجعل لد سن اسرد يسر 
سے میں ۱ 


করে দেন। উদ্দেশ্য এই যে, দুনিয়া ও পরকালের কাজ তার জন্য সহজ হয়ে যায়। এরপর 
আবার তালাক ও ইদ্দতের বণিত বিধানাবলী পালন করার প্রতি জোর দেওয়া হয়েছে ঃ 


FA Pd 


3A2 ہچ‎ “A 2 I 
د لک أ سر اللہ ا ذز ل الهکم‎ এটা আল্লাহ্‌র বিধান, যা তোমাদের প্রতি নাযিল 


করা হয়েছে। এরপর তাকওয়ার আরও একটি ফযীলত বর্ণনা করা হয়েছে £ 
PAT CT A AST 7 E سسہ‎ db ہک‎ GH A পা سے‎ 
سینا لک و یعظم لت اجرا۔‎ ১৬০ و من هق الله یکفر‎ অর্থাৎ যে আল্লাহকে 
۱ ۲ سے سے سے ۱ سے‎ - ۱ 
ভয় করে, আল্লাহ্‌ তার পাপসমূহ মোচন করেন এবং তার পুরস্কার বাড়িয়ে দেন । 


আল্লাহভীতির পাঁচটি কল্যাণ £ পূর্বোক্ত আয়াতসমূহে আল্লাহ্‌ভীতির পাঁচটি কল্যাণ 
বণিত হয়েছে----১. আল্লাহ্‌ তা'আলা আল্লাহ্‌ভীরুদের জন্য ইহকাল ও পরকালের বিপদা- 
পদ থেকে নিক্ষৃতির পথ করে দেন। ২. তার জন্য র্িঘিকের এমন দ্বার খুলে দেন, যা 
কল্পনায়ও থাকে না। ৩. তার সব কাজ সহজ করে দেন। ৪. তার পাপসমূহ মোচন 
করে দন। ৫. তার পুরস্কার বাড়িয়ে দেন। অন্য এক জায়গায় আল্লাহ্‌্ভীতির এই কল্যাণও 
বর্ণিত হয়েছে যে, এর কারণে আল্লাহ্ভীরুর পক্ষে সত্য ও মিথ্যার পরিচয় সহজ হয়ে যায়। 


“AS ASO ALAS TY IGT A 


یم 
৩ 1--আয়াতের উদ্দেশ্য তাই। অতঃপর আবার‏ 4)119940 یجعل لم فر تا نا 


তালাকপ্রাপ্তা স্ত্রীদের ইদ্দত, তাদের ভরণ-পোষণ এবং সাধারণ স্ত্রীদের অধিকার আদায়ের 
প্রতি জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে $ 

GBS ASAT‏ م حرف AB AS ASAT‏ قر aSuc3 GIA Id‏ عم ي 
| سکنو هن من حیبت سکنتم من و جد کم و 9 نا و و هی لتفیقوا علیهن 
এই আয়াত উপরে বণিত প্রথম বিধানের সাথে সম্পর্কযুক্ত যে, তালাকপ্রাপ্তা স্রীদেরকে‏ 
তাদের বাসগৃহ থেকে বহিষ্কার করো না। এই আয়াতে তার ইতিবাচক দিক উল্লেখ করা‏ 
হয়েছে যে, ইদ্দত শেষ হওয়া পর্যন্ত তাদেরকে সামর্থ্য অনুযায়ী বসবাসের জায়গা দাও।‏ 
তোমরা যে গৃহে থাক, সেই গৃহের কোন অংশে তাদেরকে রাখ। প্রত্যাহারযোগ্য তালাক দিয়ে‏ 


৪৯৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


থাকলে কোন প্রক্কার পর্দা করারও প্রয়োজন নেই। ‘বাইন তালাক’ অথবা তিন তালাক দিয়ে 
থাকলে অবশ্য বিবাহ ছিন্ন হওয়ার কারণে তালা কদাতা স্বামীর কাছে পর্দা সহকারে সেই গৃহে 
বাস করতে হবে। 


سم و ہءہ AB‏ 


দশম বিধান £ তালাকপ্রাগতা স্রীদেরকে ইদ্দতকালে উত্ত্যক্ত করো নাঃ 5) لا تضا‎ 


6: ۶ 


টি অর্থ এইযে, তালাকপ্রাপ্তা স্ীরা যখন ইদ্দতকালে তোমাদের সাথে থাকবে, 


তখন তিরস্কার করে অথবা তার অভাব পূরণে কৃপণতা করে তাকে উত্ত্যক্ত করো না, যাতে 
সে বের হয়ে যেতে বাধ্য হয়। 


CITA Ae ডে পাতা AS Aw 


অর্থা‏ 1 و لث حمل ০8003‏ نی یفن حملهن 


তালাকপ্রাপ্তা স্ত্রীরা গর্ভবতী হলে সন্তান প্রসব পর্যন্ত তাদের ব্যয়ভার বহন করবে। 


۱ একাদশ বিধান ঃ তালাকপ্রাপ্তাদের ইদ্দতকালীন ভরণ-পোষণ £ এই আয়াতে বলা 

হয়েছে যে, তালাকপ্রাপ্তা স্ত্রী গর্ভবতী হলে তার ভরণ-পোষণ সন্তান প্রসব পর্যন্ত স্বামীর 
উপর ওয়াজিব । এ কারণেই এ ব্যাপারে সমগ্র উম্মত একমত । তবে যে স্ত্রী গর্ভবতী নয়, 
তাকে প্রত্যাহারযোগ্য তালাক দিয়ে থাকলে তার ইদ্দতকালীন ভরণ-পোষণও উম্মতের 
ইজমা দ্বারা স্বামীর উপর ওয়াজিব। পক্ষান্তরে তাকে “বাইন তালাক” অথবা তিন তালাক 
দিয়ে থাকলে অথবা সে খোলা ইত্যাদির মাধ্যমে বিবাহ ভঙ্গ করিয়ে থাকলে, তার ভরণ- 
পোষণ ইমাম শাফেয়ী, আহমদ রে) ও অন্য কয়েকজন ইমামের মতে স্বামীর উপর ওয়াজিব 
নয়। ইমাম আযম (র)-এর মতে তার ভরণ-পোষণ তখনও স্বামীর উপর ওয়াজিব। তিনি 
বলেন ঃ বসবাসের অধিকার যেমন সকল প্রকার তালাকপ্রাপ্তা স্ত্রীর প্রাপ্য, তেমনি ভরণ- 
পোষণও সর্বপ্রকার তালাকপ্রাপ্তা স্ত্রীর প্রাপ্য, যা 0897 স্বামী আদায় করবে। তাঁর 


_ দলীল পূর্বোক্ত এই আয়াত $ ৮৩৩০ ০০৬৯ چا سکنو هن من‎ এই আয়াতে 


হযরত আবদুল্লাহ্‌ ইবনে মসউদ (রা)-এর কিরাত এরূপ £ 


AW A BG ALL سر هم اس مر و بر‎ IAS شم‎ A 


৩৬ ৩ ৩৯১৯ সাধারণত‏ 4 و فقوا علهمن من و جد کم 


EE 


এক ফিরাত অন্য কিরাতের তফসীর করে। অতএব প্রসিদ্ধ কিরাতে যদিও 159১1 শব্দটি 


উল্লিখিত নেই কিন্তু তাউহ্য আছে। প্রসিদ্ধ কিরাত যেভাবে বসধাসের অধিকার স্বামীদের 
উপর ওয়াজিব করেছে, তেমনি ইদ্দতকালীন ভরণ-পোষণও স্বামীদের যিশমায় অপরিহার্য 
করে দিয়েছে। হযরত উমর ফারুক (রা) ও অন্য কয়েকজন সাহাবীর এক উক্তি থেকেও 
এর সমর্থন পাওয়া যায়। ফাতেমা বিনতে কায়েস রো)-কে তার স্বামী তিন তালাক 


সূরা তালাক 8৯৫ 


দিয়েছিল। তিনি হযরত উমর রো)-এর কাছে বলেছিলেন যে, রসূলুল্লাহ (সা) তার ভরণ- 
পোষণ তার স্বামীর উপর ওয়াজিব করেন নি। হযরত উমর রো) ও কয়েকজন সাহাবী 
ফাতেমার এই কথা খণ্ডন করে বলেছিলেন £ আমরা এই বর্ণনার ভিত্তিতে আল্লাহ্‌র কিতাব 
ও রসূলের সুন্নতকে বর্জন করতে গারি না। এতে আল্লাহ্‌র কিতাব বলে বাহ্যত এই 
আয়াতকে বোঝানো হয়েছে। অতএব, হযরত উমর (রা)-এর মতে ভরণ-পোষণও আয্মা- 
তের মধ্যে দাখিল। রস্লের সুন্নত বলে তাহাভী, দারে-কুতনী ও তিবরানী বণিত সেই 
হাদীসকে বোঝানো হয়েছে, যাতে স্বয়ং হযরত উমর রো) বলেনঃ আমি রসূলুলাহ্‌ (সা)-র 
কাছে শুনেছি, তিনি তিন তালাকপ্রাপ্তাদের জন্যও ভরণ-পোষণ এবং বসবাসের অধিকার 
স্বামীর উপর ওয়াজিব করেছেন। 


সারকথা এই যে, গর্ভবতী স্ত্রীদের ইন্দতকালীন ভরণ-পোষণ এই আয়াত পরিক্ষার- 
ভাবে ওয়াজিব সাব্যস্ত করেছে। এ কারণেই এ সম্পর্কে উন্মতের ইজমা আছে। এমনিভাবে 
প্রত্যাহারযোগ্য তালাক-প্রাপ্তার বিবাহ ভঙ্গ না হওয়ার কারণে তার ভরণ-পোষণও সবার 
মতে ওয়াজিব। “বাইন তালাক" অথবা তিন তালাকপ্রাপ্তাদের ব্যাপারে ফিকহবিদগণ 
মতভেদ করেছেন। ইমাম আযম রে)-এর মতে তাদের ভরণ-পোষণও ওয়াজিব। এর 
পূর্ণ বিবরণ তফসীরে মাযহারীতে দেখুন। 


G3 পা شر‎ চক | এপ পান পারিস ۸ ہ2‎ 


অর্থাৎ তালাকপ্রাপ্তা স্ত্রী গর্ভবতী‏ 3 جا ضعن لکم فا تو ھی 1 جو رن 


হলে এবং সন্তান প্রসব হয়ে গেলে তার ইদ্দত পূর্ণ হয়ে রি । তাই তার ভরণ-পোষণ স্বামীর 
উপর ওয়াজিব থাকে না। কিন্তু প্রসৃত সন্তানকে যদি তালাকপ্রাপ্তা মা স্তন্যদান করে, তবে 
স্তন্যদানের বিনিময় নেওয়া ও দেওয়া জায়েষ। 


দ্বাদশ বিধান ঃ স্তন্যদানের পারিশ্রমিক £ যে পর্যন্ত স্ত্রী 5 বিবাহাধীন থাকে, 


সে পর্যন্ত সন্তানদেরকে স্তন্যদান করা স্থয়ং জননীর যিম্মায় কোরআনের আদেশ বলে ওয়া- 
BDI AANA AN م و وم‎ AN 2 


0770 الو 9ت ور من ارام من জিব। বলা হয়েছে ঃ‏ 


দায়িত্বে এমনিতেই ওয়াজিব, সেই কাজের জন্য পারিশ্রমিক নেওয়া ঘুষের শামিল, যা নেওয়া 
দেওয়া উভয়ই নাজায়েয। এ ব্যাপারে ইদ্দতকালও, বিবাহের মধ্যে গণ্য। কেননা, বিবাহ 
অবস্থায় স্ত্রীর ভরণ-পোষণ যেমন স্বামীর উপর ওয়াজিব, ইদ্দতকালেও তেমনি ওয়াজিব । 
তবে সন্তান প্রসবের পর যখন ইদ্দত খতম হয়ে যায়, তখন তার ভরণ-পোষণও স্বামীর 


_ উপর ওয়াজিব হয়ে থাকে না। এখন যদি সে প্রসূত সন্তানকে স্তন্যদান করে, তবে আলোচ্য 


٦ আয়াত এর পারিশ্রমিক নেওয়া ও দেওয়া জায়েয সাব্যস্ত করেছে। 
کت | مور‎ 3 AT 


۳۳ | বিধান 3. ১১১১৯ چا تما رر تمروا بینکم‎ শাব্দিক অর্থ 


পরামর্শ করা এবং একজন অন্যজনের কথা মেনে নেওয়া। উদ্দেশ্য এই যে, স্তন্যদানের পারি- 
۱ শ্রমিকের ব্যাপারে স্বামী স্রীকে পারস্পরিক বিরোধ 758 না করার নির্দেশ দেওয়া হয়েছে। 


৪৯৬ তকফ্চসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


তালাকপ্রাপ্তা স্ত্রী যেন সাধারণ পারিশ্রমিক অপেক্ষা বেশী না চায় এবং স্বামী সাধারণ 
পারিশ্রমিক দিতে যেন অসম্মত না হয় এবং এ ব্যাপারে তারা যেন একে অপরের সাথে 
উদার ব্যবহার করে। 


پر AIAT পণ‏ خرس ویر و 307 175 


7 9516 و أن تعا سرتم فسترضع ل | خرى £ চতুর্দশ বিধান‏ 


করার ব্যাপারটি যদি পারস্পরিক পরামর্শক্রমে মীমাংসা না হয় 'অথবাস্্রী যদি তার 
সন্তানকে পারিশ্রমিক নিয়েও স্তন্যদান করতে অস্বীকার করে, তবে আইনত তাকে বাধ্য 
করা যাবে না বরং মনে করতে হবে যে, সন্তানের প্রতি জননীর সর্বাধিক মায়া-মমতা 
সত্ত্বেও যখন অস্বীকার করছে, তখন কোন বাস্তব ওযর আছে। কিন্ত যদি বাস্তবে ওযর 
না থাকে, কেবল রাগ-গোসার কারণে অস্থীকার করে, তবে আল্লাহ্‌র কাছে সে গোনাহ্গার 
হবে। তবে বিচারক তাকে স্তন্যদান করতে বাধ্য করবে না। 


এমনিভাবে যদি স্বামী দারিদ্রের কারণে পারিশ্রমিক দিতে অক্ষম হয় এবং অন্য ফোন 
মহিলা বিনাপারিশ্রমিকে অথবা কম পারিশ্রমিকে স্তন্যদান করতে সম্মত হয়, তবে স্বামীকে 
জননীর দাবী মেনে নিয়ে তার স্তন্য পান করাতেই বাধ্য করা হবে না বরং উভয় অবস্থাতে 
অন্য মহিলার স্তন্য পান করানো যেতে পারে । হ্যা,যদি অন্য মহিলা জননীর সমান পারি- 
শ্রমিক দাবী করে, তবে সব ফিকহ্বিদের একমত্যে অন্য মহিলার স্তন্য পান করানো 
স্বামীর জন্য জায়েয নয়। 


মাস'আলা £ অন্য মহিলার স্তন্য পান করানো স্থির হলে স্তন্যদাজ্ী মহিলা সন্তানকে 
তার জননীর কাছে রেখে স্তন্যদান করবে, এটা জরুরী । জননীর কাছ থেকে আলাদা করে 
স্তন্যদান করানো জায়েয নয়। কেননা, সহীহ্‌ হাদীসদৃষ্টে হিযানত"” তথা লালন-পালন 
ও দেখাশোনায় রাখা জননীর হক। এই হক ছিনিয়ে নেওয়া জায়েয নয়।--(মাযহারী ) 


পঞ্চদশ বিধান $ স্রীর ভরণ-পোষণের পরিমাণ নির্ধারণে স্বামীর আথিক সঙ্গতির 


নি লক্ষ্য রাখতে RTT |‏ 
تم عم و ۸ - م Nw‏ 4 صص م۸ و A MAAC IN lls‏ یج اس و 


ور و می قد و علیه وز قه تلیلفق مما اتا الله 


0 
অর্থাৎ বিত্তশালী ব্যক্তি নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে এবং যার রিষিক সীমিত, 
সে আমদানী অনুযায়ী ব্যয় করবে। এ থেকে জানা গেল যে, স্ত্রীর ভরণ-পোষণের ব্যাপারে 
স্রীর অবস্থা ধর্তব্য হবে না বরং স্বামীর আহিক সঙ্গতি অনুযায়ী ভরণ-পোষণ দেওয়া ওয়া- 
জিব হবে। স্বামী বিত্তবান হলে বিস্তবানসুলভ ভরণ-পোষণ দেওয়া ওয়াজিব হবে, যদিও 
স্ত্রী বিত্তশালিনী না হয় বরং দরিদ্র ও ফকীর হয়। স্বামী দরিদ্র হলে দারিদ্রযসুত্ভ  ভরণ- 
পোষণ ওয়াজিব. হবে, যদিও স্ত্রী বিত্তশালিনী হয়। ইমাম আযম রে)-এর মযহাব তাই। 
কোন কোন ফিকাহ্বিদের উত্তি এর বিপরীত ।--মোহহারী) ۱ 


> و “سس + রর পন, পা‏ م এ‏ جو با ٩ 7۸۳ ٩‏ وم وہر 


Chen Jat‏ اللہ نکسا اما اتا ھا سیجعل الله بعد عدر یس 


77 7 ৪৯৭ 


আগের বাক্যেরই ব্যাখ্যা। অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা কাউকে তার সামর্থ্যের বাইরে কাজের 
দায়িত্ব দেন না। তাই দরিদ্র ও নিঃস্ব স্বামীর উপর তারই অবস্থা, অনুযায়ী ভরণ-পোষণ 
ওয়াজিব হবে। এরপর স্ত্রীকে দারিদ্রযসুলভ ভরণ-পোষগ নিয়ে সন্ত্ট থাকার ও সবর করার 


PA ولو سر وم‎ টি পাজি পাপা 


শিক্ষা দেওয়া হচ্ছে ঃ ۔۔۔۔ سیجعل اھ بعد مسر پسرا‎ 91۹ 2۳7 ۵579 মনে করা 


উচিত নয় যে, বর্তমান দারিদ্র্য চিরকাল বজায় থাকবে বরং দারিদ্য ও স্বাচ্ছন্দ্য 3 
হাতে। তিনি দারিদ্যের পর স্বাচ্ছন্দ্য দান করতে পারেন। 

জ্ঞাতব্য ঃ এই আয়াতে সেই স্বামীরা আল্লাহ্‌র পক্ষ থেকে স্বাচ্ছন্দ্য লাভ করবে বলে 
ইঙ্গিত আছে, যারা যথাসাধ্য স্ত্রীদের ওয়াজিব ভরণ-পোষণ আদায় করতে সচেষ্ট থাকে 
এবং las কষ্টে রাখার মনোর্তি পোষণ না করে ।--(রোহল মাণআনী) 








৬ 2064‏ 4 زیا کیک کی آم ردا وره زان ایلوا اکا ৬৮০৯‏ 
شیا ০১০৬৮ 9৬০9৮ 05556141৩৫4‏ 


4৬‏ مرها خسراناعل ارد لَهُمْ Gr GAGE‏ کیا کا تھوا۔ 
اله ارال تباب اکن OF ৩৩৯ ৮৮‏ ا رڪ 

گرا ب رسو واا 2ھ میت لیخرما لن یر 
ا کے الصّلحت من تا لطلمت 1 نورد و و من 
be‏ و و بل مارا ৩ &৯১৫ 5 ৬১ 20৯৩৪‏ 
ا ১৩৮১৮‏ دقن ০০৯‏ 2281 


یژق ان 47:79 ১৪515 ১1‏ 
یرل مرت 23 9 ॥‏ سے عد ডে‏ 
20০05 $ EEE 2 7‏ ڪل تيء ا 


(৮) অনেক জনপদ তাদের পালনকর্তা ও তার রস্লগণের আদেশ অমান্য করেছিল, 
£পর আমি তাদেরকে কঠোর হিসাবে পাকড়াও করেছিলাম এবং তাদেরকে ভীষণ শাস্তি 
৬৩--- 















৪৯৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


দিয়েছিলাম । (৯) অতঃপর তারা তাদের কর্মের শাস্তি আস্বাদন করল এবং তাদের কমের 
পরিণাম ক্ষতিই ছিল। (১০) আল্লাহ্‌ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন। অত- 
এব, হে বুদ্ধিমান লোকগণ, যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহ্‌কে ভয় কর। আল্লাহ্‌ তোমাদের 
প্রতি উপদেশ নাধিল করেছেন, (১১) একজন রসূল, যিনি তোমাদের কাছে আল্লাহ্র 5 
আল্লাতসমূহ পাঠ করেন, যাতে বিশ্বাসী ও সৎকর্মপরায়ণদেরকে অন্ধকার থেকে আলোকে 
আনয়ন করেন। যে আল্লাহ্‌র প্রতি বিশ্বাস স্থাপন করে ও সৎ কর্ম সম্পাদন করে, তিনি তাকে 
দাখিল করবেন জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত, তথায় তারা চিরকাল থাকবে। আল্লাহ্‌ 
তাকে উত্তম রিযিক দেবেন। (১২) আল্লাহ সপ্তাকাশ সুষ্টি করেছেন এবং পৃথিবীও দেই 
পরিমাণে, এসবের মধ্যে তার আদেশ অবতীর্ণ হয়, যাতে তোমরা জানতে পার যে, আল্লাহ্‌ 

সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং সবকিছু তার গোচরীভূত । 





তফদীরের সার-সংক্ষেপ ۱ 

অনেক জনপদ তাদের পালনকর্তা ও তার রসূলগণের আদেশ অমান্য করেছে, অতঃপর 
আমি তাদের (কাজকর্মের ) কঠোর হিসাব নিয়েছি অের্থাৎ তাদের কোন কুফরী কর্মই ক্ষমা 
করিনি বরং প্রত্যেকটির শাস্তি দিয়েছি। এখানে হিসাব বলে জিজাসাবাদ বোঝানো হয়নি )। 
এবং আমি তাদেরকে ভীষণ শাস্তি দিয়েছি (অর্থাৎ শাস্তি দিয়ে ধ্বংস করেছি )। তারা তাদের 
কর্মের শাস্তি আস্বাদন করেছে এবং তাদের পরিণাম ক্ষতিই ছিল। (এ হচ্ছে দুনিয়াতে এবং 
পরকালে ) আল্লাহ্‌ তাণআলা তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন। (অবাধ্যতার 
পরিণাম যখন এই) অতএব হে বুদ্ধিমান লোকগণ, যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহ্‌কে 
ভয় কর। (ঈমানও তাই চায়। ভয় কর অর্থাৎ আনুগত্য কর। এই আনুগত্যের পন্থা বলে 
দেওয়ার জন্য ) আল্লাহ্‌ তোমাদের প্রতি উপদেশনামা প্রেরণ করেছেন (এবং এই উপদেশনামা 
দিয়ে ) একজন রসূল (সা) (প্রেরণ করেছেন ), যিনি তোমাদের কাছে সুস্পম্ট বিধানাবলী পাঠ 
করেন, যাতে বিশ্বাসী ও সৎকর্মপরায়ণদেরকে (কুফর ও মৃর্খতার ) অন্ধকার থেকে (ঈমান ও 
সৎ কর্মের) আলোকে আনয়ন করেন। [ উদ্দেশ্য এই যে, এই রসূল (সা)-এর মাধ্যমে যে উপ- 
দেশ পৌছে, তা মেনে চলাও আনুগত্য । অতঃপর আনুগত্য অর্থাৎ ঈমান ও সৎ কর্মের জন্য 
ওয়াদা করা হচ্ছে যে ] যে ব্যক্তি আল্লাহ্‌র প্রতি বিশ্বাস স্থাপন করে ও সৎ কর্ম সম্পাদন করে, 
আল্লাহ্‌ তাকে দাখিল ফরবেন (জান্নাতের ) এমন উদ্যানসমূহে, যার তলদেশে নদী প্রবাহিত। 
তথায় তারা চিরকাল থাকবে। নিশ্চয় আল্লাহ্‌ (তাদেরকে) উত্তম রিযিক দিয়েছেন। 
অতঃপর বর্ণনা করা হচ্ছে যে, আল্লাহ্‌র আনুগত্য অবশ্য পালনীয় । কারণ আল্লাহ্‌ সপ্তা- 
কাশ সুজ্টি করেছেন এবং প্রথিবীও তদনুরূপ (সাতটি সৃষ্টি করেছেন । তিরমিযীতে আছে, 
এক পৃথিবীর নিচে দ্বিতীয় পৃথিবী, তার নিচে তৃতীয় পৃথিবী, এভাবে সপ্ত পৃথিবী সৃজিত 
হয়েছে)। এসবের (অর্থাৎ আকাশ ও পৃথিবীর) মধ্যে তার আইনগত, সৃম্টিগত অথবা 
উভয় প্রকার ) বিধানাবলী অবতীর্ণ হয়, (এসব কথা এজন্য বলা হয়েছে ) যাতে তোমরা 
জানতে পার যে, আল্লাহ্‌ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং আল্লাহ্‌ সবকিছুকে (স্বীয়) জানের 
পরিধিতে বেষ্টন করে রেখেছেন (এতেই বোঝা যায় যে, তার আনুগত্য অপরিহার্য )। 


সুরা তালাক ৪৯৯ 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় ۲ 


رج ھتہ ہے e‏ ي ہ272 লো ন‏ ہی رم می لہ 


উল্লিখিত‏ 1-۔نعا سہنا ھا حسا با شد یدا و عذ بنا ها عذا با نکرا 


এসব জাতির হিসাব ও আযাব পরকালে হবে কিন্তু এখানে একে অতীত পদবাচ্যে ব্যক্ত করার 
কারণ এর নিশ্চিত হওয়ার প্রতি ইঙ্গিত করা, যেন হয়েই গেছে ।---( রূহল মাআনী )আর 
এরূপ হতে পারেযে, এখানে হিসাবের অর্থ জিজ্ঞাসাবাদ নগ্ন বরং শাস্তি নির্ধারণ করা। 
তফসীরের সার-সংক্ষেপে এই অর্থই নেওয়া হয়েছে। এটাও হতে পারে যে, কঠোর হিসাব 
যদিও পরকালে হবে কিন্তু আমলনামায় তা লিপিবদ্ধ হয়ে গেছে এবং হচ্ছে। একেই হিসাব 


করা হয়েছে বলে ব্যক্ত করা হয়েছে। আযাবের অর্থ ইহকালীন আযাব, মম অনেক পূর্ববর্তী 
£ ۸ سے‎ % রা و سے‎ sh سے سے اہ‎ 


সম্পৃদায়ের উপর নাযিল হয়েছে। এমতাবস্থায় পরবতী 1০৯ ہا شی‎ 1১০ عن آلله لهم‎ | 


বাক্যে বণিত আযাব কেবল পরকালে হবে। 


GNIS LA مر سره م‎ পারনি পা هر‎ 


$৬ 
تقد | نز ل الله اليکم ذ کرا زسم لا‎ আয়াতের সহজ ব্যাখ্যা এই যে, 
ر سل‎ শব্দ উহ্য মেনে এই অর্থ করা যে, নাযিল করেছেন কোরআন এবং প্রেরণ করেছেন 
রসূল সো)। তফসীরের সার-সংক্ষেপে তাই করা হয়েছে। অন্যরা অন্য ব্যাখ্যাও লিখেছেন। 
উদাহরণত ‘যিকর’-এর অর্থ স্বয়ং রসূল (সা) এবং অধিক যিকরের কারণে তিনি নিজেই 
যেন যিকর হয়ে গেছেন ।---€ রুহুল মাঁআনী ) 


পট লগ তি শা ডি তা করা শালা A ও ৬৮ 


সপ্ত পৃথিবীর কোথায় কোথায় কিভাবে আছে الله آلدی خلق سبع سما رات‎ 


SIA a سے‎ ডে 


-এই আয়াত থেকে এতটুকু বিষয় পরিক্ষারভাবে বোবা যায় যে,‏ 2 من الا رض متلھنں 


আকাশ যেমন সাতটি, পৃথিবীও তেমনি সাতটি। এখন এই সপ্ত পৃথিবী কোথায় ও কি 
আকারে আছে, উপরে নিচে স্তরে স্তরে আছে, না প্রত্যেক পৃথিবীর স্থান ভিন্ন ভিন্ন? যদি 
উপরে নিচে স্তরে স্তরে থাকে, তবে সপ্ত আকাশের মধ্যে প্রত্যেক দুই আকাশের মাঝখানে 
যেমন বিরাট ব্যবধান আছে এবং প্রত্যেক আন্কাশে আলাদা আলাদা ফেরেশতা আছে, তেমনি 
প্রত্যেক দুই পৃথিবীর মাঝখানেও ব্যবধান, 1581 8 ইত্যাদি আছে কি না, তাতে 
কোন সৃষ্ট জীব আছে কি না অথবা সপ্ত পৃথিবী পরস্পরে গ্রথিতকি নাঃ এসব প্রশ্নের 
ব্যাপারে কোরআন পাক নীরব। এ সম্পর্কে যেসব হাদীস বণিত রয়েছে, সেসব হাদীসের 
অধিকাংশ সম্পর্কে মতভেদ রয়েছে। কেউ এগুলোকে বিশুদ্ধ বলেছেন এবং কেউ মিথ্যা ও 
মনগড়া পর্যন্ত বলে দিয়েছেন। উপরে যেসব সম্ভাবনা উল্লেখ করা হয়েছে, যুক্তির নিরিখে 
সবগুলোই সম্ভবপর। বলতে কি, এসব তথ্যানুসন্ধানের উপর আমাদের কোন ধর্মীয় 
অথবা পাধিব প্রয়োজন নির্ভরশীল নয়। কবরে অথবা হাশরে আমাদেরকে এ সম্পর্কে 


৫০০ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


প্রশ্নও করা হবে না। তাই নিরাপদ পন্থা এই যে, আমরা ঈমান আনব এবং বিশ্বাস করব 
আকাশের ন্যায় পৃথিবীও সাতটিই। সবগুলোকে আল্লাহ তা'আলা স্বীয় অপার শক্তি দ্বারা 
সৃষ্টি করেছেন। কোরআনের বর্ণনা এতটুকুই, যে বিষয় বর্ণনা করা কোরআন জরুরী 
মনে করেনি, আমরাও তার পেছনে পড়ব il এ জাতীয় 1571116 ۶۹5۹8۲ آ‎ 7 


কর্মপন্থা তাই ছিল। তারা বলেছেনঃ آ بهمما ما |بهمک الله‎ অৰ্থাৎ যে বিষয়কে 


আল্লাহ্‌ তা'আলা অস্প্ট রেখেছেন, তোমরাও তাকে অস্পষ্ট থাকতে দাও। বিশেষত 
বহমান তফসীর সর্বসাধারণের জন্য লিখিত হয়েছে। জনসাধারণের জন্য প্রয়োজনীয় 
নয়---এমন নির্ভেজাল শিক্ষণীয় বিরোধপূর্ণ আলোচনা এতে সন্নিবেশিত করা হয়নি। 

۱ | رس صرح ঠিক লা এ‏ صرق نت 

৬৪৬১ 1 ৭7৪ অর্থাৎ আল্লাহ, তা'আলার আদেশ সপ্ত আকাশ ও সপ্ত 
পৃথিবীর মাঝখানে অবতীর্ণ হতে থাকে। আল্লাহ্‌র আদেশ দ্বিবিধ----(১) আইনগত, যা 
আল্লাহ্র আদিষ্ট বান্দাদের জন্য ওহী ও পয়গম্বরগণের মাধ্যমে প্রেরণ করা হয়। পৃথিবীতে 
মানব ও জিনের জন্য আকাশ থেকে ফেরেশতাগণ এই আইনগত আদেশ পয়গন্বরগণের কাছে 
নিয়ে আসে। এতে আকায়েদ, ইবাদত, চরিন্ত্, পারস্পরিক লেনদেন, সামাজিক বিধি 
ইত্যাদি থাকে । এগুলো মেনে চললে সওয়াব এবং অমান্য করলে আযাব হয়। (২) দ্বিতীয় 
প্রকার আদেশ স্ন্টিগত। অর্থাৎ আল্লাহ্‌র তকদীর প্রয়োগ সম্পকিত বিধি-বিধান। এতে 
জগত সৃষ্টি, জগতের ক্রমোন্নতি, হ্ৰাসবৃদ্ধি এবং জীবন ও মরণ দাখিল আছে। এসব বিধি- 
বিধান সমগ্র সৃষ্ট বস্তুতে পরিব্যাপত। তাই যদি প্রত্যেক দুই পৃথিবীর মধ্যস্থলে শন্যমণ্ডল, 
ব্যবধান এবং তাতে কোন সৃষ্ট জীবের অস্তিত্ব প্রমাণিত হয়ে যায়, তবে সেই সৃষ্ট জীব 
শরীয়তের বিধি-বিধানের অধীন না হলেও তার প্রতি আল্লাহ্র আদেশ অবতীর্ণ হতে পারে! 
কারণ, আল্লাহ্‌ তা'আলার স্ষ্টিগত আদেশ তাতেও ব্যাপ্ত। | 


سورۃ التعریم 
মদীনায় অবতীর্ণ, ১২ আয়াত, ২ রুকু?‏ 

ا রা‏ 
রর ৭৯৬৯ 28‏ تن رت 
KUSÎ‏ ماه مورک 22 97525 £ 
ائ دض ازجا کت 7 په E‏ 
রি 62156 21‏ جح 1652৫ 5 5 21৫1‏ 
۳ من 6ا هذا ১৫০0৬,‏ الم নিন‏ لبرہ ان نويا 
3১০4৬ ৬৫০ 5৫ ১ 702‏ تَظھَرا عَلِيْه 7 EE‏ 1 
موه ارام HAE EF SIO‏ 











۱2۶ 4৫6৮৫ 
۶ 2 123 8 ১৩৫ ৫৮ UES ৪ ৩4 
1 و و‎ ۶8 
2 منت‎ 25৩১2 6০9, 
72 4 24 ৫ يى‎ 
ربټ و ابڪ ارا م‎ 





পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে ওর 


(১) হেনৰী! আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন, আপনি আপনার 5 
খশী করার জন্য তা নিজের জন্য হারাম করছেন কেন? আল্লাহ্‌ ক্ষমাশীল, দয়াময়। (২) 
আল্লাহ তোমাদের জন্য কসম থেকে অব্যাহতি লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ 


৫০২ _ তফসীরে মা“'আরেফুল-কোরআন ॥ অস্টম খগ্ড 


তোমাদের মালিক। তিনি সর্বজ্ঞ, প্রজাময়। (৩) যখন নবী তার একজন স্ত্রীর কাছে 
একটি কথা গোপনে: বললেন, অতঃপর স্ত্রী যখন তা বলে দিল এবং আল্লাহ, নবীকে তা 
জানিয়ে দিলেন, তখন নবী সেই বিষয়ে জ্রীকে কিছু বললেন এবং কিছু বললেন না। নবী 
যখন তা স্ত্রীকে বললেন, তখন জ্রী বললেন ঃ কে আপনাকে এ সম্পর্কে অবহিত করল? 
নবী বললেন $ যিনি সর্বজ, ওয়াকিফহাল, তিনি আমাকে অবহিত করেছেন। (৪) তোমাদের 
অন্তর অন্যায়ের দিকে ঝুঁকে পড়েছে বলে যদি তোমরা উভয়ে তওবা কর, তবে ভাল কথা । 
জার ঘদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য কর, তবে জেনে রেখ আল্লাহ,জিবরাঈল 
এবং সৎকর্মপরায়ণ মুমিনগণ তার সহায়। উপরন্তু ফেরেশতাগণও তার সাহায্যকারী । 
(৫) যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করেন, তবে সম্ভবত তার পালনকর্তী তাকে 
পরিবর্তে দেবেন তোমাদের চাইতে উত্তম স্ত্রী, যারা হবে আজ্ঞাবহ, ঈমানদার, নামাযী, তওবা- 
কারিণী, ইবাদতকারিণী, রোযাদার, অকুমারী ও কুমারী । 





. 56۳9۲37 সার-সংক্ষে প 


হে নবী, আল্লাহ, আপনার জন্য যা হালাল করেছেন, আপনি €( কসম খেয়ে ) তা 
নিজের জন্য হারাম করছেন কেন (তাও আবার) আপনার স্ত্রীদেরকে খুশী করার জন্য £ 
(অর্থাৎ কোন বৈধ কাজ না করা যদিও বৈধ এবং কোন উপযোগিতার কারণে তাকে কসম 
দ্বারা জোরদার করাও বৈধ কিন্তু উত্তমের বিপরীত অবশ্যই ; বিশেষ করে তার কারণও যদি 
দুর্বল হয় অর্থাৎ অনাবশ্যক বিষয়ে স্ত্রীদেরকে খুশী করা )। আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম করুণা- 
ময়। [তিনি গোনাহ ۶۳5 মাফ করে দেন, আপনি তো কোন গোনাহ করেন নি। তাই 
এটা আপনার প্রতি ক্রোধ প্রকাশ নয় বরং স্নেহবশে আপনাকে বলা হচ্ছে যে, আপনি একটি 
বৈধ উপকার বর্জন করে এই কষ্ট করলেন কেন? রসূলুল্লাহ সো) কসম খেয়েছিলেন, 
তাই সাধারণ সম্বোধন দ্বারা কসমের কাফফারা সম্পর্কে বলা হচ্ছে 8 ] আল্লাহ্‌ তা'আলা 
তোমাদের জন্য কসম খোলা (অর্থাৎ কসম ভঙ্গ করার পর তার কাফফারা দানের পন্থা) 
নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তোমাদের সহায়। তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময় । (তাই তিনি 
স্বীয় কান ও প্রজ্ঞা দ্বারা তোমাদের উপযোগিতা ও প্রয়োজনাদি জেনে তোমাদের অনেক সংকট 
সহজ করে দেওয়ার পন্থা নির্ধারণ করে দেন। সেমতে কাফফারার মাধ্যমে কসম থেকে 
অব্যাহতি লাভের উপায় করে দিয়েছেন। অতঃপর স্ত্রীদেরকে বলা হচ্ছে যে, সেই সময়টি 
স্মরণীয়, ) যখন নবী করীম (সা) তার একজন বিবির কাছে একটি কথা গোপনে বললেন । 
(কথাটি ছিল এই £ঃ আমি আর মধু পান করব না কিন্তু কারও কাছে একথা বলো না)। 
অতঃপর বিবি যখন তা.( অন্য বিবিকে ) বলে দিলেন এবং আল্লাহ্‌ তা“আলা নবীকে (ওহীর 
মাধ্যমে ) তা জানিয়ে দিলেন, তখন নবী (এই গোপন কথা প্রকাশকারিণী )বিবিকে কিছু কথা 
তো বললেন (যে, তুমি আমার কথা অন্যের কাছে বলে দিয়েছ ) এবং কিছু বললেন না (অর্থাৎ 
নবীর ভদ্রতা এতটুকু যে, আদেশ পালন না করার কারণে বিবির বিরুদ্ধে অভিযোগ করতে 
যেয়েও কথিত বাক্যগুলো পূর্ণরূপে বললেন না যে, তুমি আমার এই কথা বলে দিয়েছ, সেই 
কথা বলে দিয়েছ বরং কিছু অংশ উল্লেখ করলেন এবং কিছু অংশ উল্লেখ করলেন না, যাতে 


সরা তাহরীম ৫০৩ 


বিবি মনে করে যে, তিনি এতটুকু বিষয়ই জানেন--এর বেশী জানেন না। এতে লঙ্জা কম. 
হবে )। অতএব নবী যখন তা বিবিকে বললেন, তখন বিবি বললেন ঃ কে আপনাকে এ সম্পকে 
অবহিত করল? নবী বললেন £ আমাকে সর্বজ, ওয়াকিফহাল আল্লাহ্‌ অবহিত করেছেন। [বিবি- 
গণকে একথা শোনানোর কারণ সম্ভবত এই যে, তারা যখন জানতে পারবে যে, রসুলুল্লাহ 
(সা) সম্পূর্ণ গোপন জানেন, তখন তাঁর ভদ্রতাসুলভ আচরণ দেখে তারা আরও বেশী লঙ্জিত হবে 
এবং তওবা করবে । সেমতে পরবতী বাক্যে বিবিগণকে তওবা সম্বন্ধে বলা হচ্ছে 8] তোমরা 
উভয়েই (অর্থাৎ পয়গন্থরের দুই বিবি) যদি আল্লাহ্‌র কাছে তওবা কর, তবে (খুব ভাল কথা। 
কেননা, তওবার কারণ বিদ্যমান আছে। তা এই যে,) তোমাদের অন্তর (অন্যায়ের দিকে ) 
ঝূঁকে পড়েছে । (তোমরা পয়গম্থরকে অন্য বিবিগণ থেকে সরিয়ে একান্তভাবে নিজেদের করে 
নিতে চাও। এটা রস্লপ্রীতির লক্ষণ হিসাবে যদিও মন্দ নয় কিন্ত এর কারণে অন্য বিবি- 
গণের অধিকার হরণ এবং অন্তর ব্যথিত হয় । এই হিসাবে এটা মন্দ ও তওবা করার যোগ্য )। 
আব যদি ( এমনিভাবে ) নবীর বিরুদ্ধে তোমরা একে অপরকে সাহায্য কর, তবে জেনে 
রেখ, নবীর সহায় আল্লাহ, জিবরাঈল এবং সৎকর্মপরায়ণ মুসলমানগণ । উপরন্ত ফেরেশতা” 
গণও তাঁর সাহায্যকারী । (উদ্দেশ্য এই যে, তোমাদের এসব কারসাজিতে নবীর কোন ক্ষতি 
হবে না-ক্ষতি তোমাদেরই হবে। কারণ, যে ব্যক্তির এমন সহায়, তার রুচির বিরুদ্ধে 
তৎপরতার পরিণাম মন্দই মন্দ হবে। কোন কোন শানে-নুযূল অনুযায়ী এ কাজে হযরত 
আয়েশা ও হাফসা রো) ব্যতীত অন্যান্য বিবিও শরীক ছিলেন, যেমন হযরত সওদা ও সফিয়্যা 
(রা) প্রমুখ, তাই অতঃপর বহুবচন ব্যবহার করে সম্বোধন করা হচ্ছে যে, তোমরা এই 
কল্পনাকে মনে স্থান দিয়ো না যে, পুরুষ যখন, তখন বিবিদের প্রয়োজন অবশ্যই আছে। আর 
আমাদের চাইতে উত্তম বিবি কোথায়? তাই সর্বাবস্থায় আমাদের সবকিছুই সহ্য করা 
হবে। অতএব মনে রেখ) যদি নবী তোমাদের সকলকে তালাক দিয়ে দেন, তবে সম্ভবত 
তাঁর পালনকর্তা তাঁকে পরিবর্তে দেবেন তোমাদের চাইতে উত্তম স্ত্রী যারা হবে মুসলমান, 
ঈমানদার, আনুগত্যকারিণী, তওবাকারিণী, ইবাদতকারিণী, রোযাদার, কতক অকুমারী ও 
কতক কুমারী । (কোন কোন উপযোগিতাদৃষ্টে বিধবা নারীও কাম্য হয়ে থাকে যেমন 
অভিজ্ঞতা, কর্মদক্ষতা, সমবয়স্কতা ইত্যাদি । তাই একেও উল্লেখ করা হয়েছে )। 
আনুষঙ্গিক জাতব্য বিষয় 

শানে-নৃযূল £ সহীহ বুখারী ইত্যাদি কিতাবে হযরত আয়েশা (রা) প্রমুখ থেকে 
বণিত আছে, রসূলুল্লাহ (সা) প্রত্যহ নিয়মিতভাবে আসরের পর দাঁড়ানো অবস্থায়ই সকল 
বিবির কাছে কুশল জিজ্তাসার জন্য গমন করতেন। একদিন হযরত যয়নব (রা)-এর কাছে 
একটু বেশী সময় অতিবাহিত করলেন এবং মধু পান করলেন। এতে আমার মনে ঈর্ষা 
মাথাচাড়া দিয়ে উঠল এবং আমি হযরত হাফসা (রা)-র সাথে পরামর্শ করে স্থির করলাম 
যে, তিনি আমাদের মধ্যে যার কাছে আসবেন, সে-ই বলবে £ আপনি “মাগাফীর' পান 
করেছেন। (“মাগাফীর' এক প্রকার বিশেষ দুর্গন্ধযুক্ত আঠাকে বলা হয় )। সেমতে পরিকল্পনা 
অনুযায়ী কাজ হল। রসুলুল্লাহ্‌ (সা) বললেন £ না, আমি তো মধু পান করেছি। সেই 
বিবি বললেন £ সম্ভবত কোন মৌমাছি “মাগাফীর' বৃক্ষে বসে তার রস ঢুষেছিল। এ কারণেই 


৫০৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


মধু দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। রসূলুল্লাহ (সা) দুর্গন্ধযুক্ত বস্তু থেকে সযত্বে বেঁচে থাকতেন। 
তাই তিনি অতঃপর মধু খাবেন না বলে কসম খেলেন। হযরত যয়নব (রা) মনঃক্ষুণ হবেন 
চিন্তা করে তিনি বিষয়টি প্রকাশ না করার জন্যও বলে দিলেন। কিন্তু সেই বিবি বিষয়টি 
অন্য বিবির গোচরীভূত করে দিল। কোন কোন রেওয়ায়েতে আছে হযরত হাফসা (রা) মধু 
পান করিয়েছিলেন এবং হযরত আয়েশা, সওদা ও সফিয়্যা রো) পরামর্শ করেছিলেন। 
কতক রেওয়ায়েতে ঘটনাটি অন্যভাবেও বণিত হয়েছে। অতএব এটা অম্ল নয় যে, 
একাধিক ঘটনার পর আলোচ্য আয়াত অবতীণ হয়েছে ।--€ বয়ানুল কোরআন ) 


আয়াতসমৃহের সার-সংক্ষেপ এই যে, রসূলুল্লাহ (সা) একটি হালাল বস্তু অর্থাৎ ATE 
কসমের মাধ্যমে নিজের জন্য হারাম করে নিয়েছিলেন। এ কাজ কোন প্রয়োজন ও উপ- 
যোগিতার কারণে হলে জায়েয--গোনাহ নয় কিন্তু আলোচ্য ঘটনায় এমন কোন প্রয়োজন 
ছিল না যে, এর কারণে রসূলুল্লাহ সো) কষ্ট স্বীকার করে নেবেন এবং একটি হালাল বস্ত 
বর্জন করবেন। কেননা, এ কাজ রসূলুল্লাহ, (সা) কেবল বিবিগণকে খুশী করার জন্য করে- 
ছিলেন। এরূপ ব্যাপারে বিবিগণকে খুশী করা রসূলুল্লাহ (সা)-র জন্য অপরিহার্ষ ছিল 
না। তাই আল্লাহ্‌ তা'আলা সহানুভূতিচ্ছলে বলেছেন £ | 


পানির পা পাতা পাঠিত ی‎ 0 ৮৮ লি wr خی‎ 


2 با ایھا النبی لم تحر 9 الله لک 49০ 20,৩০০ ০৯০‏ 


DAG و‎ A ۱ 
৯১) )%5--এই আয়াতেও কোরআন পাকের সাধারণ রীতি وت‎ রস্লুল্লাহ্‌ 


(সা)-র নাম নিয়ে সম্বোধন না করে “হে নবী" বলা হয়েছে। .এটা তার বিশেষ সম্মান ও 
সমভ্রম। এরপর বলা হয়েছে যে, স্্রীগণের সন্ভম্টি লাভের জন্য আপনি নিজের জন্য একটি 
হালাল বস্তকে হারাম করেছেন কেন£ বাক্যটি যদিও সহানুভূতিচ্ছলে বলা হয়েছে কিন্তু 
দৃশ্যত এতে জওয়াব তলব করা হয়েছে। এ থেকে ধারণা হতে পারত যে, সম্ভবত 


a‏ 2 مرو 
رل IA‏ نا IA‏ 


তিনি খুব বড় ভুল করে ফেলেছেন। তাই সাথে সাথে বলা হয়েছে £ (৮3 -والله غقو و‎ 


অর্থাৎ গোনাহ হলেও আল্লাহ তা'আলা ক্ষমাশীল, পরম দয়ালু। 

মাস'আলা ঃ তিন প্রকারে কোন হালাল বস্তুকে নিজের উপর হারাম করা যায়। এর 
বিশদ বর্ণনা সূরা মায়িদার তফসীরে উল্লিখিত হয়েছে। তা সংক্ষেপে এই যে, কেউ কোন 
হালাল বস্তুকে বিশ্বাসগতভাবে হারাম মনে না করে কিন্ত যদি কোন প্রয়োজন ব্যতিরেকেই 
কসম খেয়ে হারাম করে নেয়, তবে তা গোনাহ হবে। কোন প্রয়োজন ও উপযোগিতাবশত 
হলে জায়েয কিন্তু উত্তমের খেলাফ। তৃতীয় প্রকার এই যে, বিশ্বাসগতভাবেও হারাম মনে 
করে না এবং কসম খেয়েও হারাম করে না কিন্তু কার্যত তা চিরতরে বন করার সংকল্প 
পোষণ করে। এই সংকল্প সওয়াব মনে করে করলে বিদ'আত ও বৈরাগ্য হবে, যা শরীয়তে 
নিন্দনীয় । আর যদি ফোন দৈহিক অথবা আত্মিক রোগের প্রতিকারার্থে করে OTT 71. 
কোন কোন সূফী বুযুর্গ থেকে ভোগ-সন্তোগ বর্জনের যেসব গল্প বণিত আছে, সেগুলো এই 
পর্যায়েরই | 


সূরা তাহ্রীম ৫০৫ 


উল্লিখিত ঘটনায় রসূলুল্লাহ সো) কসম খেয়েছিলেন। আয়াত অবতীর্ণ হওয়ার পর 
তিনি এই কসম ভঙ্গ করেন এবং কাফফারা আদায় করেন। দুররে মনসূরের রেওয়ায়েত 
বণিত আছে যে, তিনি কাফফারা হিসাবে একটি ক্রীতদাস মুক্ত করে দেন। --€ বয়ানুল 
কোরআন ) 


AJ Neel 22 Eee 


১ অথাৎ যেক্ধেয়ে কসম ডঙ্গ করা জরুরী অথবা উত্তম‏ فرض 4 ও ৮৭‏ ۱ يما نکم 


বিবেচিত হয়, আল্লাহ্‌ তা'আলা সেক্ষেত্রে তোমাদের কসম ভঙ্গ করে কাফফারা আদায় 
করার পথ করে দিয়েছেন। অন্যান্য আয়াতে এর বিশদ বর্ণনা আছে। 


অর্থাৎ নবী যখন তাঁর কোন এক‏ _5 | و از اسرالنھی الى ০৭‏ ا وا ج چک ১.‏ مد يد 


বিবির কাছে i কথা বললেন। সহীহ্‌ ও অধিকাংশ রেওয়ায়েত দৃষ্টে এই গোপন কথা 
ছিল এই যে, হযরত যয়নব (রা)-এর কাছে মধু পান করার কারণে অন্য বিবিগণ ঘখন 

ঃক্ষুপ্ন হল, তখন তাদেরকে খুশী করার জন্য তিনি মধু পান না করার কসম খেলেন এবং 
বিষয়টি প্রকাশ না করার জন্য বলে দিলেন, যাতে যয়নব রো) মনে কষ্ট না পান। কিন্ত সেই 
বিবি এই গোপন কথা ফাঁস করে দিলেন। এই গোপন কথা প্রসঙ্গে অন্যান্য রেওয়ায়েত 
আরও কতিপয় বিষয় বণিত আছে। কিন্তু অধিকাংশ ও সহীহ্‌ রেওয়ায়েতসমূহে তাই আছে, 
যা লিখিত হল। 


سسی حي حر مر পপি‏ رق صر ے سے کے পা ॥ পা পাপাজে পাপা‏ 


لما نبان په و اظهره اللّه علهة عری بعفة و | عرض عن بعش 


সেই বিবি যখন গোপন কথাটি অন্য বিবির গোচরীভূত করে দিলেন এবং আল্লাহ্‌ রসূল 
(সা)-কে এ সম্পর্কে অবহিত করে দিলেন তখন'তিনি সেই বিবির কাছে গোপন কথা ফাঁস 
করে দেওয়ার অভিযোগ তো করলেন, কিন্তু পূর্ণ কথা বললেন না। এটা ছিল রসূলুল্লাহ্‌ 
সো)-র ভদ্রতা । তিনি দেখলেন সম্পূর্ণ কথা বললে সে অধিক লজ্জিত হবে। কোন্‌ বিবির 
কাছে গোপন কথা বলা হয়েছিল এবং কার কাছে ফাঁস করা হয়েছিল, কোরআন পান তা 
বর্ণনা করেনি। অধিকাংশ রেওয়ায়েত থেকে জানা যায় যে, হযরত হাফসা রো)-র কাছে 
গোপন কথা বলা হয়েছিল । তিনি হযরত আয্মেশা রো)-র কাছে তা ফাস করে দেন। 
এ সম্পর্কে সহীহ্‌ বুখারীর হাদীসে হযরত ইবনে আব্বাস (রা)-এর বর্ণনা পরে উল্লেখ করা 
হবে । | 

কোন কোন রেওয়ায়েতে আছে গোপন কথা ফাঁস করে দেওয়ার কারণে রসূলুল্লাহ্‌ 
(সা) হাফসা (রা)-কে তালাক দেওয়ার ইচ্ছা করেন; কিন্তু আল্লাহ্‌ তাআলা জিবরাঈল (আ)- 
কে প্রেরণ করে তাকে তালাক থেকে বিরত রাখেন এবং বলে দেন যে, হাফসা (রা) অনেক 
নামায পড়ে অনেক রোযা রাখে । তার নাম জান্নাতে আপনার বিবিগণের তালিকায় লিখিত 
আছে।--(মাযহারী ) 

৬৪--স 


৫০৬ . তফসীরে মা'আরেফুল কোরআন ॥ অস্টম খণ্ড 


A‏ لړ তা‏ ل سس ت )وو ووم 


[উপরোক্ত ঘটনার পশ্চাতে যে‏ ن تلو با الی 4 ০৬০ ১৪১‏ قلو بکما 


দুইজন বিবি সক্রিয় ছিলেন তারা কে, এ সম্পর্কে সহীহ, বুখারীতে হযরত ইবনে 
আব্বাস (রা)-এর একটি 00 -7 বণিত আছে। এতে তিনি বলেন ঃ যে দুইজন 


ADE A 


নারী সম্পর্কে কোরআন পাকে a ان تقو با الی‎ বলা হয়েছে, তাঁদের ব্যাপারে 


হযরত ওমর রো)-কে প্রশ্ন করার 2 বেশ কিছুকাল e আমার মনে ছিল। অবশেষে 
একবার তিনি হজ্জের উদ্দেশ্যে রওয়ানা হলে সুযোগ বুঝে আমিও সফরসঙ্গী হয়ে গেলাম। 
পথিমধ্যে একদিন যখন তিনি ওযু করছিলেন এবং আমি পানি ঢেলে দিচ্ছিলাম, তখন প্রশ্ন 


“AFI + A 


করলাম 8 কোরআনে যে দুইজন নারী সম্পর্কে & 943 ৩ 1 বলা হয়েছে, তারা কে? 


হযরত ওমর রো) বললেন £ আশ্চর্যের বিষয়, আপনি জানেন না, এরা দুজন হলেন, হাফসা 
ও আয়েশা (রা)। অতঃপর এ ঘটনা সম্পর্কে তিনি নিজের একটি দীর্ঘ কাহিনী বিরত 
করলেন। এতে এই ঘটনার পূর্ববর্তী কিছু অবস্থাও বর্ণনা করলেন। তফসীরে-মাযহারীতে 
এর বিশদ বিবরণ লিপিবদ্ধ আছে। আলোচ্য আয়াতে উপরোক্ত দুজন বিবিকে স্বতন্ত্রভাবে 
সম্বোধন করে বলা হয়েছে ঃ যদি তোমাদের অন্তর অন্যায়ের প্রতি ঝুঁকে পড়েছে বলে তোমরা 
তওবা কর, তবে ভাল কথা । কারণ রসূলুল্লাহ সো)-র মহব্বত ও সন্তুষ্টি কামনা 
প্রত্যেক মুমিনের অবশ্য কর্তব্য। কিন্ত তোমরা উভয়ে পরস্পরে পরামর্শ করে এমন পরিস্থিতির 
উদ্ভব ঘটিয়েছ, যদ্দরুন তিনি ব্যথিত হয়েছেন। কাজেই এই গোনাহ্‌ থেকে তওবা করা 
জরুরী। অতঃপর বলা হয়েছেঃ 


پر তি লাল. nee er পাতা‏ یو 


5 و | ن نظا هرا عل فان لله هو سم لا‎ বলা হযেছে যদি তোমরা 


তওবা করে রসূলুল্লাহ সো)-কে খুশি না কর, তবে তার কোন ক্ষতি হবে না। কেননা, 
আল্লাহ, জিবরাঈল ও সমস্ত নেক মুসলমান তাঁর সহায়। সকল ফেরেশতা তার সেবায় নিয়ো 
জিত। অতএব তাঁর ক্ষতি করার সাধ্য কার? ক্ষতি যা হবার, তোমাদেরই হবে। অতঃপর 
তাদের সম্পর্কেই বলা হয়েছে £ 

AD Ar ও 505 A রর‏ .201ھ" م2 0۹ س 3۸ ت 


এই ধারণার ہے‎ দেওয়া হয়েছে যে, তাদেরকে তালাক দিয়ে দিলে তাদের মত স্ত্রী সম্ভবত 
তিনি পাবেন না। জওয়াবের সারমর্ম এই যে, আল্লাহ্‌ তা‘আলার সামর্থ্যের বাইরে কোন 
কিছু নেই। তিনি তোমাদেরকে তালাক দিয়ে দিলে আল্লাহ তা“আলা তোমাদের মতই নয়; 
বরং তোমাদের অপেক্ষা উৎরুষ্টত'র নারী তাকে দান করবেন। এতে জরুরী হয় না যে, 
তাদের চাইতে উৎকৃষ্ট নারী তখন বিদ্যমান ছিল। হতে পারে যে, তখন ছিল না, কিন্তু 
প্রয়োজনে আল্লাহ্‌ তাআলা অন্য নারীদেরকে তাঁদের চাইতে উৎকৃষ্ট করে দিতে পারেন। 


সূরা তাহরীম ৫০৭ 


আলোচ্য আয়াতসমূহে বিশেষভাবে রসূলুল্লাহ্‌ (সা)-র বিবিগণের কর্ম ও চরিত্রের সংশোধন 
এবং তাদের শিক্ষাদীক্ষার বর্ণনা আছে। অতঃপর সাধারণ মুগমিনগণকেও এ ব্যাপারে 
আদেশ করা হচ্ছে। ۱ 


১৪৫ ۷ oi ر7‎ ০2102 ر‎ 7 ۱ 
یانما الزنی امَنوا قوا انشکم و آمییکم تزا وما‎ 
2 2 م و 4 ہج ۰ 97 ی‎ Lr 2 ۱ 
بدادلا ینجون‎ ১১৬ ২০৮০০৫ ৮৬০ 3৯৮৬৪ 
“st dL د 242 مس مج و 3و و‎ 5 A 0 
0 6০ ০5/% ৩ ০৯৪৮০ ড এ 
22 225 ৫25 0 ৫৮02/124 156 
۵ نعملون‎ ০5 95520 ৩) ১240৮০১৬১ کف و‎ 
(৬)হে মুমিনগণ । তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে সেই অগ্নি 
থেকে রক্ষা কর, যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয়, কঠোর- 
স্বভাবৰ ফ্েরেশতাগণ। তারা আল্লাহ্‌ ঘা আদেশ করেন, তা অমান্য করে না এবং যা করতে 


আদেশ করা হয়, তাই করে। (৭) হে কাফির সম্পুদায় ! তোমরা আজ ওষর পেশ করো না । 
তোমাদেরকে তারই প্রতিফল দেওয়া হবে, ঘা তোমরা 5۱ ح‎ 








তফসীরের সার-সংক্ষেপ 
মু’মিনগণ, ( যখন রসূলের বিবিগণেরও সৎ কর্ম ও আনুগত্য ছাড়া গত্যন্তর নেই এবং 
রসূলকেও তাঁর বিবিগণকে উপদেশ দিয়ে সৎ.কর্মে উদ্ধ দ্ধ করতে আদেশ করা হয়েছে, তখন 
অবশিষ্ট সব উম্মতের উপরও এই কর্তব্য আরও জোরদার হয়ে গেছে যে, তারা যেন তাদের 
পরিবার-পরিজনের কর্ম ও চরিত্র গঠনে শৈথিল্য না করে। তাই আদেশ দেওয়া হয়েছে যে ) 
তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে (জাহান্ামের ) অগ্নি থেকে রক্ষা 
কর, যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর (নিজেদেরকে রক্ষা করার অর্থ বিধি-বিধান মেনে চলা 
এবং পরিবার-পরিজনকে রক্ষা করার অর্থ তাদেরকে আল্লাহ্‌র বিধি-বিধান শিক্ষা দেওয়া ও 
তা পালন করানোর জন্য মুখে ও হাতে যথাসম্ভব চেস্টা করা। অতঃপর সেই অগ্নির অবস্থা 
বর্ণনা করা হচ্ছে £) যাতে পাষাণ হাদয়, কঠোর স্বভাব ফেরেশতা নিয়োজিত আছে । (তারা 
কারও প্রতি দয়া করে না এবং কেউ তাদের মুকাবিলা করে বাঁচতে পারে না)। তারা আল্লাহ 
যা আদেশ করেন, তা (সামান্যও ) অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয়, (তৎক্ষ- 
পাৎ ) তাই করে । ( মোটকথা, জাহান্নামে নিয়োজিত ফেরেশতাগণ কাফিরদেরকে জাহান্নামে 
দাখিল করে ছাড়বে । তখন কাফিরদেরকে বলা হবে £) হে কাফির সম্প্রদায় ! তোমরা আজ 
ওযর পেশ করো না। (কারণ, এটা নিষ্ফল ) তোমাদেরকে তো তারই শাস্তি দেওয়া হচ্ছে, 
ঘা তোমরা (দুনিয়াতে) করতে | ۱ 


৫০৮ তফসীরে মাণআরেফুল-কোরআন ॥। অস্টম খণ্ড 


আনুষঙ্গিক জাতব্য বিষয় 
ى مرا 7 9 $ 2 بر پر و مر‎ 


AS 
وا هلهکم‎ 1৮৪০১ 1 [$-১- এ আয়াতে সাধারণ মুসলমানদেরকে বলা হয়েছে 8 


তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে জাহান্নামের অগ্নি থেকে রক্ষা 
কর। অতঃপর জাহান্নামের অগ্নির ভয়াবহতা উল্লেখ করে অবশেষে এ কথাও বলা হয়েছে 
যে, যারা জাহান্নামের যোগ্য পাত্র হবে, তারা কোন শক্তি, দলবল, খোশামোদ অথবা খুষের 
মাধ্যমে জাহান্নামে নিয়োজিত কঠোর প্রাণ ফেরেশতাদের কবল থেকে আত্মরক্ষা করতে 
সক্ষম হবেনা। এই ফেরেশতাদের নাম ۱ء‎ 


A STA مر‎ পা 


শব্দের মধ্যে পরিবার-পরিজন তথা স্ত্রী, সন্তান-সন্ততি, গোলাম-বাঁদী সবই‏ | هلیکم 


দাখিল আছে। এমনকি, সাবক্ষণিক চাকর-নওকরও এতে দাখিল থাকা অবান্তর নয়। এক 
রেওয়ায়েতে আছে, এই আয়াত নািল হলে পর হযরত ওমর ری‎ আরয করলেন ঃ ইয়া 
রসূলুল্লাহ ! নিজেদেরকে জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করার ব্যাপারটি তো বুঝে আসে ( যে, 
আমরা গোনাহ্‌ থেকে বেঁচে থাকব এবং আল্লাহ্র বিধি-বিধান পালন করব ) কিন্ত পরিবার- 
পরিজনকে আমরা কিভাবে জাহান্নাম থেকে রক্ষা করব? রসূলুল্লাহ্‌ (সা) বললেনঃ এর 
উপায় এই যে, আল্লাহ তা'আলা তোমাদেরকে যেসব কাজ করতে নিষেধ করেছেন, তোমরা 
তাদেরকে সেসব কাজ করতে নিষেধ কর এবং যেসব কাজ করতে আদেশ করেছেন, 
তোমরা পরিবার-পরিজনকেও সেগুলো করতে আদেশ কর। এই কর্মপন্থা তাদেরকে 
জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করতে পারবে । ---(রাহুল মা'আনী ) 

স্্রী সন্তান-সন্ততির শিক্ষাদীক্ষার ব্যবস্থা করা প্রত্যেক মুসলমানের অবশ্য কতব্য ঃ 
ফিকহ্বিদগণ বলেন ৫ স্ত্রী ও সন্তান-সন্ততিকে ফরয কর্মসমূহ এবং হালাল ও হারামের 
বিধানাবলী শিক্ষা দেওয়া এবং তা পালন করানোর চেঙ্টা করা প্রত্যেক ব্যক্তির উপর ফরয। 
একথা আলোচ্য আয়াত থেকে প্রমাণিত হয়েছে। এক হাদীসে আছে, আল্লাহ, সেই ব্যক্তির 
প্রতি রহম করুন,যে বলে ঃ হে আমার স্ত্রী ও সন্তান-সন্ততি! তোমাদের নামায, তোমাদের 
রোযা, তোমাদের যাকাত, তোমাদের ইয়াতীম, তোমাদের মিসকীন, তোমাদের প্রতিবেশী, 
আশা করা যায় আল্লাহ্‌ তা'আলা সবাইকে তোমাদের সাথে জান্নাতে সমবেত করবেন 
‘তোমাদের নামায, তোমাদের রোযা” ইত্যাদি বলার উদ্দেশ্য এই যে, এগুলোর প্রতি লক্ষ্য 
রাখ, এতে শৈথিল্য না হওয়া উচিত। “তোমাদের মিসকীন, তোমাদের ইয়াতীম' ইত্যাদি 
বলার অর্থ এই যে, তাদের প্রাপ্য খুশি মনে আদায় কর। জনৈক বুযুর্গ বলেন ঃ সেই ব্যক্তি 
কিয়ামতের দিন সর্বাধিক আযাবে থাকবে, যার পরিবার-পরিজন ধর্ম সম্পর্কে মূর্খ ও উদাসীন 
হবে ।-_(রূহল মা“আনী ) ۱ | 


۸ ۸ ۱ 
মুমিনদেরকে উপদেশ দানের পর ایها الد می کفر را‎ 0 আয়াতে কাফিরদেরকে 


বলা হয়েছেঃ এখন তোমাদের কৃতকর্ম তোমাদের সামনে আসছে। এখন তোমাদের 
কোন ওযর কবুল করা হবে না। 


সুরা তাহরীম ৫০৯ 


Bs Ss a LSE 
کی | 5 تخر ه 2 اَی‎ E من رو‎ 

میں هر بش بو ESE‏ 
5 سر ও ৮৪;‏ 2 اغ لتا টস ৫৫)‏ 


১৪৬ ৬৩) (৫0০৪৬?‏ لہ وه و 


এগ এগ‏ ھن 





dew 23 17 ملظ‎ 


1০৮ ০০১৯৫ مهم‎ ৫85 5) 

مک ০11 1৫১৭) ৫৬‏ نوج با ات لوط ০2 2৫৫৪,‏ 7ھ 
N 9 যেতে‏ 
we‏ ال شا وی اذخلاالئار مه %2 ০৫১5১‏ 


وضرب 281 2 02৭৭ ২‏ امَنُوا اما رات 02575 ১),‏ 50 
رت اور اھ کا GS ১৬৮‏ من فرعون 





ے سم ہو পা‏ ۶2 و 9 ۷ 7 م و مم 
45 £5 یی سفن من اموم الظليين د ومريم ابن عبرت 
ESL C235 9 REELS G23 SAME‏ 


পর্ণ ৫‏ و 
وا رر 786৯৩8৬2285‏ 
(৮) হে মুমিনগণ ! তোমরা আল্লাহ্‌র কাছে তওবা কর--আন্তরিক তওবা । আশা করা‏ 
যায় তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে‏ 
দাখিল করবেন জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত। সেদিন আল্লাহ, নবী এবং তার‏ 
বিশ্বাসী সহচরদেরকে অপদস্থ করবেন না। তাদের নূর তাদের সামনে ও ডানদিকে ছুটো-‏ 
ছুটি করবে। তারা বলবে ঃ হে আমাদের পালনকর্তা ! আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং‏ 
আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি সবকিছুর উপর 7×8۱ (৯) হে নবী!‏ 


৫১০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন এবং তাদের প্রতি কঠোর হোন। তাদের 
ঠিকানা জাহাম্নাম। সেটা কত নিকৃষ্ট স্থান! (১০) আল্লাহ, কাফিরদের জন্য 5-9 
লৃ্ত-পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। তারা ছিল আমার দুই-ধর্মপরায়ণ বান্দার গৃহে । অতঃপর 
তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করল। ফলে নূহ ও লূত তাদেরকে আল্লাহ্‌র কবল 
থেকে রক্ষা করতে পারল না এবং তাদেরকে বলা হল £ জাহান্ামীদের সাথে জাহান্নামে চলে 
যাও। (১১) আল্লাহ. মুমিনদের জন্য ফিরাউন-পক্সীর দৃচ্টাস্ত বর্ণনা করেছেন। সে বলল £ 
হে আমার পালনকর্তা! আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন, 
আমাকে ফিরাউন ও তার দুক্র্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালিম সম্পৃদায় থেকে 
মুক্তি দিন। (১২) আর দৃষ্টান্ত বর্ণনা করেছেন ইন্সরান-তনয় মরিয়মের, যে তার সতীত্ব বজায় 
রেখেছিল । অতঃপর আমি তার মধ্যে আমার পক্ষ থেকে জীবন ফুকে দিয়েছিলাম এবং সে তার 
পালনকর্তার বাণী ও কিতাবকে সত্যে পরিণত করেছিল। সে ছিল বিনম্ম প্রকাশকারীদের 
একজন । 








তফসীরের সার-সংক্ষেপ 


(আলোচ্য আয়াতসমূহে জাহান্নাম থেকে আত্মরক্ষার পম্থা বণিত হয়েছে। এ +7 
 পরিবার-পরিজনকে বলে তাদেরকে জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করা যায়। পন্থা এই 8) 
মুমিনগণ, তোমরা আল্লাহ্‌র সামনে সত্যিকার তওবা কর । (অর্থাৎ অন্তরে গোনাহের কারণে 
পুরোপুরি অনুতাপ থাকবে এবং ভবিষ্যতে তা না করার ۲۶ 6 থাকবে । এতে সকল 
ফরয-ওয়াজিব বিধানও দাখিল আছে। কেননা, এগুলো পালন না করা গোনাহ এবং 
যাবতীয় হারাম এবং মকরূহ বিষয়ও দাখিল আছে কেননা, এগুলো করা গোনাহ্‌ )। আশা 
(অর্থাৎ ওয়াদা) আছে যে, তোমাদের পালনকর্তা (এই তওবার কারণে ) তোমাদের গোনাহ্‌ 
মাফ করবেন এবং তোমাদেরকে (জান্নাতের) এমন উদ্যানে দাখিল করবেন, যার তলদেশে 
নদী প্রবাহিত। (এটা সেদিন হবে) যেদিন আল্লাহ, নবী এবং তার মুসলমান সহচরদেরকে 
অপদস্থ করবেন না। তাদের নূর তাদের সামনে ও ডানদিকে ছুটোছুটি করবে। তারা 
দোয়া করবে £ হে আমাদের পালনকর্তা! আমাদের এই নূর শেষ পর্যন্ত রাখুন ( অর্থাৎ পথিমধ্যে 
যেন নিভে না যায়) এবং আমাদেরকে ক্ষমা করুন। আপনি সব কিছুর উপর সর্বশক্তিমান 
(এই দোয়ার কারণ হবে এই যে, কিয়ামতের দিন প্রত্যেক মুমিন কিছু না কিছু নূর প্রাপ্ত 
হবে। পুলসিরাতে পৌছে যখন মুনাফিকদের নূর নিভে যাবে, যা সুরা হাদীদে উল্লেখ করা 
হয়েছে, তখন মুমিনগণ এই দোয়া করবে, যাতে মুনাফিকদের ন্যায় তাদের নূরও নিভে না 
ঘায়)। হে নবী ! কাফিরদের সাথে (তরবারির মাধ্যমে ) এবং মুনাফিকদের সাথে (মুখে ও 
বর্ণনার মাধ্যমে) জিহাদ করুন এবং তাদের প্রতি কোর হোন। ( দুনিয়াতে তো তারা এই 
শাস্তির যোগ্য হয়েছে এবং পরকালে ) তাদের ঠিকানা জাহান্নাম । সেটা কত নিকৃষ্ট স্থান |! 
( অতঃপর বর্ণনা করা হয়েছে যে, পরকালে প্রত্যেক 27 জন্য তার নিজের ঈমানই কাজে 
আসবে। কাফিরকে তার কোন আত্মীয়-স্বজনের ঈমান রক্ষা করতে পারবে না। এমনিভাবে 
মুমিনের আত্মীয়-স্বজন কাফির হলে তাতে তার কোন ক্ষতি হবে না)। আল্লাহ্‌ তা'আলা 


সুরা তাহ্‌্রীম ৫১১ 


কাফিরদের শিক্ষার) জন্য নৃহ-পত্বী ও লৃত-পত্বীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। তারা আমার 
দুইজন সৎকর্মপরায়ণ বান্দার বিবাহিতা ছিল। অতঃপর তারা উভয়েই তাদের স্বামীদের 
সাথে বিশ্বাসঘাতকতা করেছে। (অর্থাৎ নবী হওয়ার কারণে বিশ্বাস ছিল যে, তারা তাদের 
প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং ধর্মের ব্যাপারে তাদের আনুগত্য করবে, কিন্তু তারা তা 
করেনি) ফলে নূহ ওল্ত আল্লাহ্‌র মুকাবিলায় তাদের কোন কাজে আসেনি। তাদেরকে 
(কাফির হয়ে যাওয়ার কারণে আদেশ করা হয়েছেঃ তোমরা উভয়েই জাহান্নামে প্রবেশ- 
কারীদের সাথে জাহান্নামে প্রবেশ কর। (অতঃপর মুসলমানদের প্রশান্তির জন্য বলা হয়েছে 8) 
আল্লাহ্‌ তা'আলা মুসলমানদের (সান্ত্বনার) জন্য ফিরাউন-পত্রীর (অর্থাৎ হযরত আছিয়ার ) 
দৃষ্টান্ত বর্ণনা করছেন, যখন সে দোয়া করল 8 হে আমার পালনকর্তা ! আপনার সন্নিকটে 
জান্নাতে আমার জন্য গৃহ নির্মাণ করুন, আমাকে ফিরাউন (-এর অনিষ্ট ) থেকে এবং 
তার দুক্ষম থেকে (অর্থাৎ কুফরের ক্ষতি ও প্রভাব থেকে ) মুক্ত রাখুন । আমাকে জালিম 
(অর্থাৎ কাফির ) সম্পুদায়ের (বাহ্যিক ও অভ্যন্তরীণ ) ক্ষতি থেকে মুক্ত রাখুন। €মুসল- 
মানদের সান্ত্বনার জন্য আল্লাহ্‌) ইমরান-তনয়া মরিয়মের দৃষ্টান্ত বর্ণনা করছেন । সে 
তার সতীত্বকে (হালাল ও হারাম উভয় প্রকার কর্ম থেকে) বজায় রেখেছিল। অতঃপর আমি 
€জিবরাঈলের মাধ্যমে ) তার মধ্যে আমার পক্ষ থেকে প্রাণ ফঁকে দিয়েছিলাম এবং সে তার 
পালনকর্তার বাণী (যা ফেরেশতাদের মাধ্যমে পৌছেছিল ) এবং কিতাবসম্হকে (অর্থাৎ 
তওরাত ও ইজীলকে ) সত্যায়ন করেছিল। এতে তার আকায়িদ বণিত হয়েছে )। সে ছিল 
আনুগত্যকারীদের একজন (এতে তার সৎ কর্ম বণিত হয়েছে )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
¢ AIG 0 AS AS 


তওবার শাব্দিক অর্থ ফিরে আসা। উদ্দেশ্য‏ لو ہو ا الى الله নি‏ ی 8৩১‏ حا 


গোনাহ থেকে ফিরে আসা | কোরআন ও সুন্নাহ্‌র পরিভাষায় তওবার অর্থ বিগত গোনাহের 
জন্য অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে তার ধারে-কাছে না যাওয়ার দৃঢ় সংকল্প করা । € 2 


শব্দটিকে যদি مع‎ থেকে উদ্ভূত ধরা হয়, তবে এর অর্থ খাটি করা। আর যদি ০০) 
থেকে উৎপন্ন ধরা হয়, তবে এর অর্থ বস্ত্র সেলাই করা ও তালি দেওয়া। প্রথম অর্থের দিক 
দিয়ে ১ ০০১ 8৪ ৮/-এর অর্থ এমন তওবা, যা রিয়া ও নাম-যশ থেকে খাঁটি--কেবল 
আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জন ও আযাবের ভয়ে ভীত হয়ে এবং গোনাহের কারণে অনুতপ্ত 
হয়ে গোনাহ্‌ পরিত্যাগ করা। দ্বিতীয় অর্থের দিক দিয়ে ₹ $০3 শব্দটি এই উদ্দেশ্য ব্যক্ত 


করার জন্য হবে যে, তওবা গোনাহের কারণে সৎ কর্মের ছিন্নবস্ত্রে তালি সংযুক্ত করে। 
হযরত হাসান বসরী রে) বলেনঃ বিগত কর্মের জন্য অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে তার 


পুনরারত্তি না করার পাকাপোক্ত ইচ্ছা করাই 5১ 2 5) --কলবী রে) বলেনঃ 
€ 5১ ৪ نو‎ হল মুখে ক্ষমা প্রার্থনা করা, অন্তরে অনুশোচনা করা এবং অঙ্গ-প্রতাঙগকে 
ভবিষ্যতে সেই গোনাহ্‌ থেকে দূরে রাখা । 


৫১২ তফসীরে মা"আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


হযরত আলী রো)-কে জিজ্ঞাসা করা হল তওবা কি? তিনি বললেন ঃ ছয়টি বিষয়ের 
একত্র সমাবেশ হলে তওবা হবে---(১) অতীত মন্দ কর্মের জন্য অনুতাপ (২) যে সব ফরয 
ও ওয়াজিব কর্ম তরক করা হয়েছে, সেগুলোর কাযা করা ॥ (৩) কারও ধন-সম্পদ ইত্যাদি 
অন্যায়ভাবে গ্রহণ করে থাকলে তা প্রত্যর্পণ করা (৪) কাউকে হাতে অথবা মুখে কস্ট দিয়ে 
থাকলে তজ্জন্য ক্ষমা নেওয়া ; ৫) ভবিষ্যতে সেই গোনাহের কাছে না যাওয়ার ব্যাপারে 
দৃঢ় সংকল্প হওয়া ; এবং (৬) নিজেকে যেমন আল্লাহ্‌র নাফরমানী করতে দেখেছিল, তেমনি 
এখন আনুগত্য করতে দেখা । ---( মাহহারী ) 


হযরত আলী রো) বণিত তওবার উপরোক্ত শর্তসমূহ সবার কাছে স্্ীরূত । তবে 
কেউ সংক্ষেপে এবং কেউ বিস্তারিত বর্ণনা করেছেন। 
ASAT TUBA A aS ° 17۳ তেরি 


অর্থ আশা আছে, কিন্তু এখানে উদ্দেশ্য‏ 3 عسیسعسی ر بکم آن یکفر عنکم 


ওয়াদা। ওয়াদাকে আশা বলে ব্যক্ত করে ইঙ্গিত করা হয়েছে য়ে, মানুষের তওবা অথবা 
অন্য কোন স€ কর্ম হোক, কোনটিই জান্নাত ও মাগফিরাতের মূল্য হতে পারে না। নতুবা 
ইনসাফের দৃষ্টিতে আল্লাহ'র জন্য জরুরী হয়ে পড়ে যে, যে ব্যক্তি সৎ কর্ম করবে, তাকে 
অবশ্যই জান্নাতে দাখিল করতে হবে। সৎ কর্মের এক প্রতিদান তো প্রত্যেক মানুষ পাথিব 
জীবনে প্রাপ্ত নিয়ামতের আকারে পেয়ে যায়। এর বিনিময়ে আইনের দৃষ্টিতে জান্নাত পাওয়া 
জরুরী নয়। এটা কেবল আল্লাহ্‌ তা'আলার কৃপা ও অনুগ্রহের উপরই নির্ভরশীল । 
বুখারী ও মুসলিমের এক হাদীসে রসূলুল্লাহ সা) বলেন 8 তোমাদের কাউকে শুধু তার সৎ 
কর্ম মুক্তি দিতে পারে না, যে পর্যন্ত আল্লাহ্‌ তা'আলা কৃপা ও রহমতের ব্যবহার না করেন। 
সাহাবায়ে কিরাম আরয করলেন $ ইয়া রসূলুল্লাহ্‌ ! আপনাকেও মুক্তি দিতে পারে না? তিনি 


a۹ 


TETER FI আর্মাকেও। ---( মাযহারী ) 


سے سے سے و পাপা‏ / 09 م سم سس و کچھ مر রি‏ 


AS 
০৩11 19 95 ৩২ 33 8৫০ এটা ০ Jঠ- সূরার শেষভাগে আল্লাহ 
9 سے ہے‎ ۱ 


তাআলা চারজন নারীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। প্রথম নারীদয় দুইজন পয়গম্থরের পত্বী । 
তারা ধর্মের ব্যাপারে আপন আপন স্বামীর বিরুদ্ধাচরণ করেছিল এবং গোপনে কাফির ও 
মুশরিকদেরকে সাহায্য করেছিল । ফলে তারা জাহান্নামে প্রবেশ করেছে। আল্লাহ্‌র প্রিয় 
পয়গন্বরণণের বৈবাহিক সাহচর্যও তাদেরকে আযাব থেকে রক্ষা করতে পারেনি। তাদের 
একজন হযরত নূহ আ)-র ۶۶, তার নাম €ওয়াগেলা' বণিত আছে। অপরজন লূত 
(আ)-এর পত্রী, তার নাম “ওয়ালেহা, কথিত আছে। --( কুরতুবী ) তৃতীয় জন সর্ববৃহৎ 
কাফির, আল্লাহ্‌র দাবীদার ফিরাউনের পত্নী ছিলেন, কিন্তু হযরত মূসা! (আঁ)-র প্রতি বিশ্বাস 
স্থাপন করেছিলেন। আল্লাহ্‌ তা'আলা তাকে মহান মর্যাদা দান করেছেন এবং দুনিয়াতেই 
তাকে জান্নাতের আসন দেখিয়ে দিয়েছেন। স্বামীর ফিরাউনত্ব তাঁর পথে মোটেই প্রতিবন্ধক 
হতে পারেনি। চতুর্থ জন হযরত মরিয়ম ৷ তিনি কারও পত্নী নন, কিন্তু ঈমান ও সৎ কর্মের 
বদৌলতে আল্লাহ তা‘আলা তাকে নবুয়তের গুণাবলী দান করেছেন, যদিও অধিকাংশ 
আলিমের মতে তিনি নবী নন। | ۱ 


সুরা তাহরীম ৫১৩ 


এসব দৃষ্টান্ত দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে যে, একজন মুমিনের ঈমান তার ফোন 
কাফির স্বজন ও আত্মীয়ের উপকারে আসতে পারে না এবং একজন ফাফিরের কুফর তার 
কোন মু'মিন স্বজনের ক্ষতি সাধন করতে পারে না। তাই নবী ও ওলীগণের পত্জীরা যেন 
নিশ্চিন্ত না হয় যে, তারা তাদের স্বামীদের কারণে মুক্তি পেয়েই যাবে এবং কোন কাফির পাপা- 
5137 ۶۳ যেন দুশ্চ্তাগ্রস্ত না হয় যে, স্বামীর কুফর ও পাপাচার তার জন্য ক্ষতিকর হবে ر‎ 
বরং প্রত্যেক পুরুষ ও নারীকে নিজেই নিজের ঈমান ও সৎ কর্মের fT করা উচিত। 


পা পাতি নে শা পন ০৬ € ০ 250 ہے سر سے سے‎ 


| ورب ال ی LIAN‏ اڈ ق کٹ وب بل 


Gn 


১০ এটা ক্িাউন-প্মী হহরত আছিয়া বিনতে মাহির‏ 5 83 فی الجن 


bte মূসা আ) যখন যাদুকরদের মুকাবিলায় সফল হন এবং যাদুকররা মুসলমান 
হয়ে যায়, তখন বিবি আছিয়া তাঁর ঈমান প্রকাশ করেন । ফিরাউন ক্রুদ্ধ হয়ে তাঁকে ভীষণ 
শাস্তি দিতে চাইল। কতক রেওয়ায়েতে আছে, ফিরাউন তাঁর চার হাত পায়ে পেরেক মেরে 
বুকের উপর ভারী পাথর রেখে দিল, যাতে তিনি নড়াচড়া করতে না পারেন। এই অবস্থায় 
তিনি আল্লাহ্‌র কাছে আলোচ্য আয়াতে বণিত দোয়া করেন। কোন কোন রেওয়ায়েতে 
আছে, ফিরাউন উপর থেকে একটি ভারী পাথর তার মাথার উপর ফেলে দিতে মনস্থ করলে 
তিনি এই দোয়া করেন। ফলে আল্লাহ্‌ তা'আলা তাঁর আত্মা কবজ করে নেন এবং পাথরটি 
নিশ্পাণ দেহের উপর পতিত হয়। তিনি দোয়ায় বলেন £ হে আমার পালনকর্তা ! আপনি 
নিজের সান্নিধ্যে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন। আল্লাহ্‌ তা“আলা দুনিয়াতেই 
তাঁকে জান্নাতের গৃহ দেখিয়ে দেন।-- মাযহারী) | 


001 0 AF Bee 


বলে গরগমরগণের প্রতি‏ کلمات وب ১০১‏ قث بکلما ت و نها و کنبه 


অবতীৰ্ণ আমির সহীফা বোঝানো হয়েছে এবং ৮৮৮ বলে প্রসিদ্ধ এঁশী গ্রন্থ ইজীল, যবুর 
ও তওরাত বোঝানো হয়েছে। 


A سے‎ A ہے‎ 


ও শব্দটি ০১ ওর বহুবচন। এর অর্থ‏ ھی و کا نت من الَا تجن 


নিয্নমিত ইবাদতকারী, এটা হযরত মরিয়মের বিশেষণ। হযরত আবু মূসা রো) বর্ণিত 
হাদীসে রসূলুল্লাহ সো) বলেন £ পুরুষদের মধ্যে অনেকেই কামিল ও সিদ্ধ পুরুষ হয়েছেন, 
কিন্তু নারীদের মধ্যে কেবল ফিরাউন-পদ্ধী আছিয়া এবং ইমরান-তনয়া মরিয়ম সিদ্ধি লাভ 
করেছেন ।---€ মাযহারী ) বাহ্যত এখানে নবুয়তের গুণাবলী বোঝানো হয়েছে, যা নারী 
হওয়া সত্ত্বেও তিনি অনি করেছেন।---( মাযহারী ) 


سو رة الملى 


মক্কায় অবতীর্ণ, ৩০ আয়াত, ২ রুকু. 
امن‎ 
۳ ST 2122 

7ت রা‏ مرک برض عم و 
8 
E 241 তা‏ ر کت 
یت ی 2 05 
| م انیو کک اھ تھ کی تاکر کا یا ور 
HL; $236 CHG 08 ৬ 0655‏ 












92[ کک کے এলি ১৮ এ‏ اا کک کم 
ار 256 এ‏ 
اا ار شون رهم بالف ১45:‏ 


سو ہم 


رم سک 
BG Ey 4 VERS Wl 5 0 E3413 Lx‏ 
RP N O ann‏ 


সুরা মুন্ক | | ৫১৫ 


রিতা‏ ا پت নী‏ امن 
৮1৮০9‏ کت ২০০৭ রি‏ 
۲تت من تین 
.56 66 اکم یکا ری ار وگیم فپ Sih‏ 
4১২০৫) ১) ৮০৪৩‏ کل کنر تصنرّه امن ها 
7 اند ৩)‏ 65 
لا غرورخ ۲ من هلا বি‏ رکه ان افسَاق رن ۰:35 بل 
را عم ৫‏ 051 نہ امن 77 iE CG‏ 129 1 
EE CAT‏ ع با ق 059 ৫302‏ نقاکم 
obvi EN টিটো তে‏ 
উর ৩868৮53852৫‏ 
کے لا الود لن دز سو Lip oleh Boss‏ اوہ 
0سد سل بر 2 مت زا ৬০০‏ ات 
হাতে ৩০ এ E‏ من 


ود 


44 39% ee 2 € 
5৮ 94061 امن متا یه‎ Pood alk 










E 





















رە ۱ 





৫১৬ _ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম ' খণ্ড 


تی و تن از ما وق 


পরম 22050۱5۲5 ও অসীম দয়াল, আল্লাহ্‌র নামে ۳ 





۱ (১) পুণ্যময় তিনি, মার হাতে রাজত্ব । তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। (8) 
_ যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন----কে তোমাদের 
' মধ্যে কর্মে শ্রেষ্ঠ? তিনি পরাক্রমশালী, ক্ষমাময়। (৩) তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি 
করেছেন। তুমি করুণাময় আল্লাহ্‌র সুন্টিতে কোন তফাৎ দেখতে পাবে না। আবার 
দৃষ্টি ফিরাও কোন ফাটল দেখতে পাও কি? (8) অতঃপর তুমি বারবার তাকিয়ে দেখ-- 
তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে । (৫) আমি সর্বনিম্ন 
আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি; সেগুলোকে শয়তানদের জন্য ক্ষেপণাস্ত্র করেছি 
এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্য 55 অগ্নির শাস্তি । (৬) যারা তাদের পালনকর্তাকে 
অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। সেটা কত নিকুষ্ট স্থান। (৭) 
যখন তারা তথায় নিক্ষিপ্ত হবে, তখন তার উৎক্ষিপ্ত গন শুনতে পাবে। (৮) ক্রোধে জাহা- 
মাম যেন ফেটে পড়বে। যখনই তাতে কোন সম্পৃদায় নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে তার 
নিপাহীরা জিজ্ঞাসা করবে ঃ তোমাদের কাছে কি কোন সতর্ককারী আগমন করেনি £ (৯) 
তারা বলবে ঃ হ্যা, আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল, অতঃপর আমরা মিথ্যারোপ 
করেছিলাম এবং বলেছিলাম : আল্লাহ কোন কিছু নাধিল করেন নি। তোমরা মহা বিভ্রান্তিতে 
পড়ে রয়েছ। (১০) তারা আরও বলবে ঃ যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম, তবে 
আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না। (১১) অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার 
করবে। জাহান্নামীরা দূর হোক। (১২) নিশ্চয় যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় 
করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। (১৩) তোমরা তোমাদের কথা গোপনে 
বল অথবা প্রকাশ্যে বল, তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত । (১৪) যিনি 
সৃষ্টি করেছেন, তিনি কি করে জানবেন না? তিনি সুক্ষ জ্ঞানী সম্যক জ্ঞাত। (১৫) তিনি 
তোমাদের জন্য পৃথিবীকে সুগম করেছেন, অতএব তোমরা তাঁর কাধে বিচরণ কর এবং 
তাঁর দেয়া রিযিক আহার কর। তাঁরই কাছে পুনরুজ্জীবন হবে। (১৬) তোমরা কি ভাবনা- 
মুক্ত হয়ে গেছ যে, আকাশে যিনি আছেন, তিনি তোমাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন, 

£পর কাঁপতে থাকবে। (১৭) না, তোমরা নিশ্চিন্ত হয়ে গেছ যে আকাশে যিনি আছেন, 
তিনি তোমাদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করবেন, অতঃপর তোমরা জানতে পারবে কেমন 
ছিল আমার সতর্কবাণী । (১৮) তাদের পূবক্তীরা মিথ্যারোপ করেছিল, অতঃপর কত 
কঠোর হয়েছিল আমার অস্বীরুতি। (১৯) তারা কি লক্ষ্য করে না তাদের মাথার উপর উড়ন্ত 
পক্ষীকুলের প্রতি---পাখা বিস্তারকারী ও পাখা সংকোচনকারী ? রহমান আল্লাহ্‌-ই তাদেরকে 
স্থির রাখেন। তিনি সর্ববিষয় দেখেন। (২০) রহমান আল্লাহ্‌ ব্যতীত তোমাদের কোন 


সূরা মুলক ۱ ৫১৭ 


সৈন্য আছে কি, যে তোমাদেরকে সাহায্য করবে? কাফিররা বিজ্ঞান্তিতেই পতিত আছে। 
(২১) তিমি যদি রিযিক বন্ধ করে দেন, তবে কে আছে, যে তোমাদেরকে রিযিক দেবে? : 
বরং তারা অবাধ্যতা ও বিমুখতায় ডুবে রয়েছে। (২২) ষে ব্যক্তি উপুড় হয়ে মুখে ভর দিয়ে চলে, 
সে-ই কি সৎ পথে চলে, না সেই ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে? (২৩) বলুন, তিনিই 
তোমাদেরকে সু্টি করেছেন এবং দিয়েছেন কর্ণ, চক্ষু ও অস্তর। তোমরা অল্পই কৃতজ্ঞতা 
প্রকাশ কর (২৪) বলুন, তিনিই তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তাঁরই কাছে 
তোমরা সমবেত হবে। (২৫) কাফিররা বলে £ এই প্রতিশ্চৃতি কবে হবে । দি তোমরা 
সত্যবাদী হও? (২৬) বলুন, এর জান আল্লাহ্‌র কাছেই আছে। আমি তো কেবল প্রকাশ্য 
সতর্ককারী। (২৭) যখন তারা সেই প্রতিশ্চতিকে আসন্ন দেখবে তখন কাফিরদের মুখমণ্ডল 
মলিন হয়ে পড়বে এবং বলা হবেঃ এটাই তো তোমরা চাইতে । (২৮) বলুন, তোমরা কি 
ভেবে দেখেছ--ঘদি আল্লাহ্‌ আমাকে ও আমার সংগীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের 
প্রতি দয়া করেন, তবে কাফিরদেরকে কে হন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? (২৯) বলুন, 
তিনি পরম করুণাময়, আমরা তাতে বিশ্বাস রাখি এবং তারই উপর ভরসা 54 ۱ 5 
তোমরা জানতে পারবে কে প্রকাশ্য পথন্রষ্টতাম্ম আছে। (৩০) বলুন, তোমরা ভেবে দেখেছ 
কি যদি তোমাদের পানি ভ্গর্ভের গভীরে চলে যায় তবে কে তোমাদেরকে সরবরাহ করবে 
পানির স্রোতধারা । 


তফসীরের সার-সংক্ষেপ 


পুণ্যময় (আল্লাহ ) তিনি, যার কব্জায় সমস্ত রাজত্ব । তিনি সবকিছুর উপর সর্ব 
শক্তিমান। যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন----কে 
তোমাদের মধ্যে কর্মে উত্তম। (কর্ম সুন্দর হওয়ার মধ্যে মৃত্যুর প্রভাব এই যে, মৃত্যু চিন্তার 
কারণে মানুষ দুনিয়াকে ধ্বংসশীল এবং কিয়ামতের বিশ্বাসের ফলে পরকালকে অক্ষয় 
মনে করতে পারে এবং পরকালের সওয়াব অর্জন ও পরকালের শাস্তি থেকে আত্মরক্ষার্থে কর্ম- 
তৎপর হতে পারে। জীবনের প্রভাব এই যে, জীবন না হলে কর্ম কখন করবে । অতএব 
কর্ম সুন্দর হওয়ার জন্য মৃত্যু যেন শর্ত এবং জীবন যেন পান্র।. নিছক না থাকাই যেহেতু মৃত্যু. 
নয়, তাই এটা সৃজিত হতে পারে)। তিনি পরাক্রমশালী, ক্ষমাময়। (কাজেই অসুন্দর 
কর্মের শাস্তি এবং সুন্দর কর্মের জন্য ক্ষমা ও সওয়াব দান করেন )। তিনি সপ্ত আকাশ 
স্তরে স্তরে সুষ্টি করেছেন। (সহীহ হাদীসে আছে, এক আকাশের উপরে অনেক দূরত্বে 
দ্বিতীয় আকাশ অবস্থিত। এমনিভাবে আরও আকাশ রয়েছে। অতঃপর আকাশের মজবুতী 
বর্ণনা করা হচ্ছে যে হে দর্শক)তুমি আল্লাহ্‌র সৃষ্টিতে কোন তফাৎ দেখতে পাবে না। আবার 
দৃষ্টিপাত কর--কোন ফাটল দেখতে পাও কি? (অর্থাৎ অগভীর দৃষ্টিতে তো অনেকবার 
দেখেছ। এবার গভীর দৃষ্টিতে দেখ ) অতঃপর তুমি বারবার তাকিয়ে দেখ---তোমার দৃষ্টি 
ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। (কিন্ত কোন চিড় দৃষ্টিগোচর হবে না। 
| সুতরাং আল্লাহ্‌ যেভাবে ইচ্ছা সৃষ্টি করতে পারেন। 45584 করে সৃষ্টি 


৫১৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


করেছেন যে, দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পরও এতে কোন ত্রুটি দেখা যায় না। মোট- 
কথা তার সব রকম ক্ষমতা আছে। আমার শক্তি-সামর্থ্যের প্রমাণ এই যে) আমি সর্বনিম্ন 
আকাশকে প্রদীপমালা (অর্থাৎ নক্ষত্ররাজি ) দ্বারা সুশোভিত করেছি, এগুলোকে (অর্থাৎ 
নক্ষন্ত্রাজিকে ) শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র করেছি (সুরা হাজরে এর স্বরূপ বণিত হয়েছে ) 
এবং আমি তাদের (অর্থাৎ শয়তানদের ) জন্য (দুনিয়ার এই ক্ষেপণাস্ত্র ছাড়া পরকালে ٦ 
কারণে ) জাহান্নামের শাস্তি প্রস্তুত করে রেখেছি । যারা তাদের পালনকর্তাক্ষে (অর্থাৎ তার 
তওহীদ ) অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি । সেটা কত নিকৃষ্ট স্থান ! 
যখন তারা তথায় নিক্ষিপ্ত হবে, তখন তার উৎক্ষি?্ত গর্জন শুনতে পাবে। ক্রোধে জাহান্নাম 
যেন ফেটে পড়বে । (হয় আল্লাহ্‌ তার মধ্যে উপলব্ধি ও ক্রোধ সৃষ্টি করে দেবেন, ফলে সে-ও 
' কাফিরদের প্রতি ক্রোধান্বিত হবে,না হয় দৃষ্টান্তস্বরাপ এ কথা বলা হয়েছে। অর্থাৎ যেমন 
কেউ ক্রোধে অগ্নিশর্মা হয়ে যায়, তেমনি জাহান্নাম তীব্র উত্তেজনাবশত জোশ মারতে থাকবে )। 
যখনই তাতে কোন (কাফির ) সম্পুদায় নিক্ষিপ্ত হবে, তখন তাদেরকে তার রক্ষীরা জিজ্ঞাসা 
করবে ঃ তোমাদের কাছে কি কোন সতর্ককারী ( পয়গম্ধর ) আগমন করেনি? (যে তোমা- 
দেরকে এই শাস্তি সম্পর্কে সতর্ক করত এবং ফলে তোমরা এ থেকে আত্মরক্ষার উপকরণ 
সংগ্রহ করতে? এই প্রশ্ন শাসানোর উদ্দেশ্যে করা হবে। অর্থাৎ পয়গম্বর তো অবশ্যই 
আগমন করেছিল। প্রত্যেক নবাগত সম্পৃদায়কে এই প্রশ্ন করা হবে। কেননা, কুফর ভেদে 
কাফিরদের সব সম্পুদায় একের পর এক জাহান্নামে যাবে )। তারা (অপরাধ স্বীকার করে ) 
বলবে ঃ হ্যা, আমাদের কাছে সতর্ককারী (পয়গম্বর ) আগমন করেছিল। অতঃপর ( দুর্ভাগ্য 
ক্রমে) আমরা মিথ্যারোপ করেছিলাম এবং বলেছিলাম ঃ আল্লাহ্‌ (বিধি-বিধান ও কিতাব 
ধরনের ) কোন কিছু নাঘিল করেন নি । তোমরা বিভ্রান্তিতে পড়ে রয়েছ। তারা (ফেরেশতাদের 
কাছে) আরও বলবে ঃ যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম, তবে আমরা জাহান্নামীদের 
মধ্যে থাকতাম না। মোটকথা, তারা তাদের অপরাধ স্বীকার করবে। জাহামামীদের 
প্রতি অভিশাপ। নিশ্চয় যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে, (ঈমান ও আনুগত্য 
অবলম্বন করে ) তাদের জন্য ( নির্ধারিত ) রয়েছে ক্ষমা ও মহাপুরগ্কার। তোমরা গোপনে 
কথা বল অথবা প্রকাশ্যে (তিনি সব জানেন। কেননা )তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কেও 
সম্যক অবগত। যিনি সৃষ্টি করেছেন, তিনি কি করে জানবেন নাঃ তিনি সম্মমদর্শী, সম্যক 
জাত। এই যুক্তির সারমর্ম এই যে, তিনি প্রত্যেক বস্তুর নিরঙ্কুশ অল্টা। অতএব তোমাদের 
কর্ম এবং কথাবার্তারও স্রষ্টা । জ্ঞান ব্যতীত কোন বস্তু সৃষ্টি করা যায় না। তাই আল্লাহ্র 
জন্য প্রত্যেক বস্তুর জ্ঞান অপরিহার্য । এখানে কেবল কথাবার্তা সম্পকিত জ্ঞানই উদ্দেশ্য নয়; 
বরং কর্মও এতে দাখিল আছে। তবে কর্মের তুলনায় কথাবার্তা বেশী বিধায় বিশেষ 
করে কথাবার্তা উল্লেখ করা হয়েছে। মোটকথা, তিনি সব জানেন এবং প্রত্যেককে উপযুক্ত 
প্রতিদান দেবেন। তিনি তোমাদের জন্য পৃথিবীকে সুগম করেছেন । (ফলে তোমরা অনায়াসে 
ঘন্লতন্তর গমনাগমন করতে পার) অতএব তোমরা তার বুকের উপর বিচরণ কর এবং 
(পৃথিবীতে সৃষ্ট ) আল্লাহ্‌র রিযিক আহার কর (পান কর ) এবং (পানাহার করে তাকে 
স্মরণ কর। কেননা ) তীরই কাছে পুনরুজ্জীবন হবে। (সুতরাং তাঁর নিয়ামতসমূহের 
শোকর আদায়, যা ঈমান ও আনুগত্য )। তোমরা কি ভাবনামুক্ত হয়ে গেছ যে, যিনি আকাশে 


সূরা মুল্‌ক ) ৫১৯ 


(সর্বময় ক্ষমতা নিয়ে ) আছেন, তিনি তোমাদেরকে (কানের ন্যায় ) ভূগর্ভে বিলীন করে 
দেবেন, অতঃপর তা কাপতে থাকবে (ফলে তোমরা আরও নীচে চলে যাবে এবং ভূমি 
তোমাদের উপরে এসে যাবে ) না তোমরা নিশ্চিন্ত হয়ে গেছ যে, যিনি আকাশে (সর্বময় 
ক্ষমতা নিয়ে ) আছেন, তিনি তোমাদের উপর € আদ সম্প্রদায়ের ন্যায় ) ঝন্ঝাবায়ু প্রেরণ 
করবেন (ফলে তোমরা ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ তোমাদের কুফরের উপযুক্ত শাস্তি 
এটাই )। অতএব (কোন উপযোগিতাবশত দুনিয়ার শাস্তি টলে গেলেই কি ) সত্বরই (মৃত্যুর 
পরই ) তোমরা জানতে পারবে (আযাব থেকে ) আমার সতর্কবাণী কেমন (নির্ভুল ) ছিল। 
(যদি দুনিয়ার শাস্তি ব্যক্তি ব্যতীত তারা কুফরের অপকারিতা বুঝতে সক্ষম না হয়, তবে এর 
নমুনাও বিদ্যমান আছে। সেমতে ) তাদের পূর্ববতীরা (সত্য ধর্মের প্রতি ) মিথ্যা আরোপ 
করেছিল। অতএব ( দেখে নাও তাদের প্রতি ) আমার শাস্তি কেমন হয়েছিল। (এ থেকে 
পরিক্ষার বোঝা যায় যে, কুফর গহিত। সুতরাং কোন কারণে দুনিয়াতে শাস্তি না হলেও 


سے سے کے A‏ سے می 


পরজগতে শাস্তি হবে। 5 ১2 سپع سما‎ ৬ আয়াতে আকাশ সম্পকিত তওহীদের 


“ATA راق‎ তা ر‎ 


প্রমাণাদি বণিত হয়েছে এবং الا رض‎ 02 32 আয়াতে গৃথিবী সম্পকিত 


প্রমাণাদি ব্যক্ত হয়েছে। অতঃপর শুন্যমণ্ডল সম্পকিত প্রমাণাদি ব্যক্ত করা হচ্ছে £ ) তারা 
কি লক্ষ্য করে না তাদের মাথার উপর উড়ন্ত পক্ষীকুলের প্রতি---পাখা বিস্তারকারী ও পাখা 
সংকোচনকারী £ (উভয় অবস্থাতে ভারী ও ওজনবিশিষ্ট হওয়া সত্ত্বেও আফাশ এবং পৃথিবীর 
মধ্যবতী শৃন্যমণ্ডলে অবাধে বিচরণ করে---মাঁটিতে পতিত হয় না)। দয়াময় আল্লাহ্‌ ব্যতীত 
কেউ তাদেরকে স্থির রাখে না। তিনি সবকিছু দেখেন । (যেভাবে ইচ্ছা পরিচালনা করেন । 
আল্লাহ্‌র ক্ষমতা তো শুনলে, এখন বল )'রহমান আল্লাহ্‌ ব্যতীত কে তোমাদের সৈন্য- 
বাহিনী হয়ে (বিপদাপদ থেকে) তোমাদেরকে রক্ষা করবে ? কাফিররা (যারা তাদের 
উপাস্য সম্পর্কে এরূপ ধারণা পোষণ করে তারা ) তো নিরেট বিভ্রান্তিতে পতিত রয়েছে । 
(আরও বল) তিনি যদি রিযিক বন্ধ করে দেন, তবে কে আছে, যে তোমাদেরকে রিযিক 
দেবে £ (কিন্তু তারা এতেও প্রভাবান্বিত হয় না) বরং তারা অবাধ্যতা ও € সত্যের 
প্রতি) বিমুখতায় ডুবে রয়েছে । (সারকথা এই যে, তোমাদের মিথ্যা উপাস্যরা ফোন 


অনিষ্ট দূর করতে সক্ষম নয়, (/০৯ আয়াতে তাই বলা হয়েছে এবং ফোন উপকার 
পৌছাতেও সমর্থ নয়, (*০17)% আয়াতে তাই ব্যক্ত করা হয়েছে । এমতাবস্থায় তাদের 
আরাধনা করা নিরেট বোকামী ৷ উপরে বণিত কাফিরদের অবস্থা শুনে এখন চিন্তা কর 
যে) যে ব্যক্তি (অসমতল রাস্তার কারণে হোঁচট খেয়ে খেয়ে) উপুড় হয়ে মুখে ভর দিয়ে 
চলে, সে-ই কি গন্তব্যস্থলে পৌঁছবে, না সে ব্যক্তি, যে সোজা হয়ে সমতল সড়কে চলে ? 
(মুমিন ও কাফিরের অবস্থা তদ্রুপই | মুমিনের চলার পথ সরল ধর্ম এবং সে চলেও 
সোজা হয়ে স্বল্পতা ও বাহুল্য থেকে আত্মরক্ষা করে । পক্ষান্তরে কাফিরের চলার পথ 
বক্তা এবং পথন্রচ্টতাপূর্ণ এবং চলার মধ্যেও সর্বদা বিপদাপদে পতিত হয় । এমতাবস্থায় 


৫২০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


সে গন্তব্যস্থলে কিরাপে পৌছবে £ উপরে তওহীদের জগত সম্পকিত প্রমাণাদি বণিত 
হয়েছে, অতঃপর আত্মা সম্পকিত প্রমাণাদি বর্ণনা করা হচ্ছে ঃ) বলুন, তিনিই (এমন সক্ষম 
ও নিয়ামতদাতা যিনি ) তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে কর্ণ, চক্ষু ও অন্তর 
দিয়েছেন (কিন্তু ) তোমরা অল্পই রুতক্ততা প্রকাশ কর। (আরও) বলুন, তিনিই তোমা- 
দেরকে পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং (কিয়ামতের দিন ) তোমরা তাঁরই কাছে সমবেত 
হবে। কাফিররা (যখন কিয়ামতের কথা শুনে, তখন ) বলে £ এই প্রতিশ্তি কবে হবে, 
যদি তোমরা (অর্থাৎ পয়গম্বর ও তাঁর অনুসারীরা ) সত্যবাদী হও, (তবে বল) বলুন £ 
এর (নিদিষ্ট ) জ্ঞান আল্লাহ্‌র কাছেই আছে। আমি তো কেবল (সংক্ষেপে কিন্তু ) প্রকাশ্য 
সতর্ককারী। অতঃপর যখন তারা একে ) অর্থাৎ কিয়ামতের আযাবকে ) আসন্ন দেখবে, 
তখন ( দুঃখাতিশষ্যে) কাফিরদের মুখমণ্ডল ম্লান হয়ে পড়বে € অন্য আয়াতে আছে, 


পানিতে পেতে ১9১‏ سے و برے ہے سے وو 


৪ (و جو ؛ ہو مئذ علیھا غبرة ٹرھٹھا تثرۃ‎ এবং (তাদেরকে বলা হবে £ এটাই তো 


তোমরা চাইতে । ] তোমরা বলতে আযাব আন, আযাব আন। কাফিররা তওহীদ, পুনরুগ্থান 
ইত্যাদি বিষয়বস্তু শুনে এমন কথাবার্তা বলত, যা ছিল প্রকারান্তরে রসূলুল্লাহ (সা)-র মৃত্যু 
কামনা এবং তাঁকে পথভ্রষ্ট বলে আখ্যায়িত করা । তাই অতঃপর এর জওয়াব শিক্ষা দেওয়া 
হচ্ছে। এতে কাফিরদের আযাব এবং অন্যান্য বিষয়বন্তও সংযুক্ত হয়েছে। ইরশাদ হচ্ছে 8] 
বলুন, তোমরা কি ভেবে দেখেছ--যদি আল্লাহ্‌ আমাকে ও আমার সংগীদেরকে (তোমাদের 
কামনা অনুযায়ী ) ধ্বংস করেন অথবা (আমাদের আশা ও স্বীয় ওয়াদা অনুযায়ী ) 
আমাদের প্রতি দয়া করেন, তবে (তোমাদের কি, তোমরা তো কাফিরই এবং) কাফির-. 
দেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে কে রক্ষা করবে? (অর্থাৎ আমাদের যা হবে, দুনিয়াতে হবে 
এবং এর পরিণাম সর্বাবস্থায় শুভ। কিন্তু তোমরা নিজেদের ব্যাপারে চিন্তা কর। তোমাদের 
দিকে যে মহাবিপদ এগিয়ে আসছে তাকে কে প্রতিরোধ করবে? আমাদের পাথিব 
বিপদাপদ দ্বারা তোমাদের সেই মহাবিপদ টলে যাবে না। অতএব নিজের চিন্তা ছেড়ে আমাদের 
বিপদ কামনা করা অনর্থক বৈ নয় । আপনি তাদেরকে আরও ) বলুন, তিনি আমাদের 
প্রতি করুণাময়, আমরা (তাঁর আদেশ অনুযায়ী ) তাঁর প্রতি বিশ্বাস রাখি এবং তারই 
উপর ভরসা করি । (সুতরাং ঈমানের বরকতে তিনি আমাদেরকে পরকালের আযাব থেকে 
মুক্তি দেবেন এবং ভরসার বরকতে তিনি আমাদেরকে পাথিব বিপদাপদ থেকে বাঁচাবেন 
অথবা সহজ করে দেবেন। অতএব সত্বরই তোমরা জানতে পারবে (যখন নিজেদেরকে 
আযাবে পতিত এবং আমাদেরকে মুক্ত দেখবে ) প্রকাশ্য পথন্রস্টতায় কেলিপ্ত আছে? 
(অর্থাৎ তোমরাই আছ না আমরা আছি। উপরে বলা হয়েছে যে, কাফিরদেরকে যন্ত্রণা- 
দায়ক শাস্তি থেকে কেউ রক্ষা করতে পারবে না। যদি কাফিররা মনে করে যে, 
তাদের মিথ্যা উপাস্য তাদেরকে রক্ষা করবে, তবে এই ধারণার নিরসনকল্পে আপনি ) 
বলুন, তোমরা ভেবে দেখেছ কি, যদি তোমাদের ( কূপের ) পানি নিম্নে ( নেমে ) অদৃশ্যই 
হয়ে যায়, তবে কে. তোমাদেরকে সরবরাহ করবে স্রোতের পানি (অর্থাৎ কে কূপে 5 
প্রবাহিত করবে এবং ভূগর্ভের গভীর থেকে পানি উপরে আনবে । কেউ যদি খনন করার 
স্পর্ধা দেখায়, তবে আল্লাহ্‌ তাআলা পানি আরও নীচে গায়েব করে দিতে সক্ষম। যখন 


সূরা 5 ৫২১ 


আল্লাহ্‌র মুকাবিলায় এতটুকু করতেও কেউ সক্ষম নয়, তখন পরকালে আযাব থেকে রক্ষা 
করতে সক্ষম হবে কিরূপে )? 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


সরা মুলকের ফযীলত এই সূরাকে হাদীসে ওয়াকিয়া ও মুনজিয়া বলা হয়েছে। 
/ওয়াকিয়া” শব্দের অর্থ রক্ষাকারী এবং “মুনজিয়া' শব্দের অর্থ মুভিন্দানকারী । রসূলুল্লাহ্‌ সো) 


বলেন ঃ نجه من 155 ب القبر‎ ssi! ৪৯১ ০)1 ৯ অর্থাৎ 
এই সূরা আযাব রোধ করে এবং আযাব থেকে মুক্তি দেয়। যে এই সূরা পাঠ করে, তাকে 
এই সূরা কবরের আযাব থেকে রক্ষা করবে ।---( কুরতুবী ) : 


হযরত ইবনে আব্বাস রো)-এর রেওয়ায়েতক্রমে রসূলুল্লাহ্‌ সা) বলেন £ আমার 
আন্তরিক বাসনা এই যে, সরা মুলক প্রত্যেক মুর্খমনের অন্তরে থাকুক। হযরত আবূ হুরায়রা 
(রা)-র রেওয়ায়েতক্রমে রসূলুল্লাহ (সা) বলেনঃ আল্লাহ্‌র কিতাবে একটি সূরা আছে, 
যার আয়াত তো মান্ ভ্রিশটি কিন্তু কিয়ামতের দিন এই সূরা এক এক ব্যক্তির পক্ষে সুপারিশ 
করবে এবং তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাখিল করবে সেটা সুরা ۱ 


কুরতুবী )‏ )سس 


مرے_ سے صے سے و س سے | س م 


با رک نبا رک ال ی ১৬‏ $ الملف و هو علی ০৪৬ ৩৪ এ:‏ 


শব্দটি ৮৮ থেকে উদ্ভূত । এর শাব্দিক: অর্থ বেশী یس‎ এই শব্দটি আল্লাহ্‌র শানে 


ব্যবহৃত হলে এর অর্থ হয় সর্বোচ্চ ও মহান। الملی‎ 5 ১৯-_-আল্লাহ্র হাতে রয়েছে 


a 


রাজত্ব । কোরআন পাকের স্থানে স্থানে আল্লাহ্‌র জন্য হাত অর্থে ১% শব্দ ব্যবহাত হয়েছে । 
আল্লাহ তা'আলা শরীর ও অঙগ-প্রত্যঙ্গের বহু উর্ধে । তাই এটা একটা & ১৩০০ শব্দ । একে 


সত্য বলে বিশ্বাস করা ওয়াজিব। কিন্তু এর অবস্থা ও স্বরূপ কারও জানার বিষয় নয়। 
এর পিছনে পড়া অবৈধ। রাজত্ব বলে আকাশ ও পৃথিবী এবং ইহকাল ও পরকালের রাজত্ব 
বোঝানো হয়েছে। আয়াতে আল্লাহ্‌ তা'আলার জন্য চারটি গুণ দাবী করা হয়েছে। এক. 
তিনি বিদ্যমান আছেন, দুই. তিনি চরম পূর্ণত্ব গুণের অধিকারী এবং সবার উঁধ্বে, তিন. 
তার রাজত্ব আকাশ ও পৃথিবীতে পরিব্যাপ্ত এবং চার. তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান । 
পরব্তাঁ আয়াতসমূহে এই দাবীর . যুক্তি-প্রমাণ রয়েছে, যা আল্লাহ্‌র সৃষ্ট জীবের মধ্যে 
চিন্তা-ভাবনা করলেই ফুটে উঠে। তাই পরের আয়াতসমূহে সমগ্র সৃষ্ট জগৎ ও সৃষ্ট বস্তুর 
বিভিন্ন প্রকার দ্বারা আল্লাহ্‌র অস্তিত্ব, তওহীদ এবং তার জান ও শক্তিমন্তা সপ্রমাণ করা 
হয়েছে। সর্বপ্রথম সৃষ্টির সেরা মানুষের অস্তিত্বে আল্লাহ্‌র কুদরতের যেসব নিদর্শন 


Len oe ATA پر‎ 


রয়েছে, সেগুলোর প্রতি দৃষ্টি করে বলা হয়েছে $ 8 خلن المو ت و الحهو‎ 5 


৫২২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


কয়েক আয়াতে আকাশ সৃষ্টিতে চিন্তা-ভাবনার মাধ্যমে প্রমাণ এনে বলা হয়েছে ঃ J JÎ 


و س نی 970 +7 তা ee Pad‏ پر তা লা জা‏ .سے 
থেকে‏ هو الذ یىی جعل لکم الا رض ذ لو لا 5و خلمق سپع سما وا ث 
দুই আয়াতে পৃথিবী সৃজন ও তার উপকারিতা সম্পর্কে চিন্তা-ভাবনা বণিত হয়েছে। অবশেষে‏ 


A AF Aer 


শন্যমগ্লে বসবাসকারী সৃষ্ট জীব পক্ষীদের উল্লেখ করে و لم یرزا الی الطر‎ বলা 


হয়েছে। মোটকথা, সমগ্র সুরার মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহ্‌ তা'আলার অস্তিত্ব, জান-গরিমা 
ও শজিম্-সামর্থ্যের পক্ষে প্রমাণাদি উপস্থাপিত করা । প্রসঙ্গক্রমে কাফিরদের শাস্তি, মুমিনদের 
প্রতিদান ইত্যাদি বিষয়বন্তও বণিত হয়েছে। আল্লাহ্‌ তাআলার পূর্ণ জ্ঞান ও শক্তির যেসব 
প্র্মাণ মানুষের মধ্যে রয়েছে দুইটি শব্দের মাধ্যমে সেগুলো নির্দেশ করা হয়েছে। 


পা পাছে তা AAA Err 


মরণ ও জীবনের স্বরূপ ঃ  وویحلا و مه ۲۳8 0۰ -سخلق | لموت و‎ 


জীবন 2۳6 করেছেন। মানুষের অবস্থাসমৃহের মধ্যে এখানে কেবল মরণ ও জীবন এই 
দুইটি অবস্থা বর্ণনা করা হয়েছে । কেননা, এই দুইটি অবস্থাই মানব জীবনের যাবতীয় 
হাল ও ক্রিয়াকর্মে পরিব্যাপ্ত। জীবন একটি অস্তিবাচক বিষয় বিধায় এর জন্য ‘সৃষ্টি’ শব্দ 
যথার্থই প্রযোজ্য । কিন্তু মৃত্যু বাহ্যত নাস্তিবাচক বিষয়। অতএব একে সৃষ্টি করার 
মানে কি? এই প্রশ্নের জওয়াবে বিভিন্ন উক্তি বণিত আছে। সর্বাধিক স্পষ্ট উক্তি এই 
যে, মৃত্যু নিরেট নাস্তিকে বলা হয় না; বরং মৃত্যুর সংজ্ঞা হচ্ছে আত্মা ও দেহের সম্পর্ক 
ছিন্ন করে আত্মাকে অনন্ত স্থানান্তর করা। এটা অস্তিবাচক বিষয়। মোটকথা, জীবন 
যেমন দেহের একটি অবস্থার নাম, মৃত্যুও তেমনি একটি অবস্থা। হযরত আবদুল্লাহ্‌ 
ইবনে আব্বাস রো) ও অন্য কয়েকজন তফসীরবিদ থেকে বণিত আছে যে, মরণ ও জীবন 
দুইটি শরীরী স্ম্টি। মরণ একটি ভেড়ার আকারে এবং জীবন একটি ঘোটকীর আকারে 
বিদ্যমান আছে। বাহ্যত একটি সহীহ্‌ হাদীসের সাথে সুর মিলিয়ে এই উক্তি করা হয়েছে। 
হাদীসে আছে, কিয়ামতের দিন যখন জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে 
দাখিল হয়ে যাবে, তখন মৃত্যুকে একটি ভেড়ার আকারে উপস্থিত করা হবে এবং পুলসি- 
রাতের সন্নিকটে যবাই করে ঘোষণা করা হবে £ এখন যে যে অবস্থায় আছে অনন্তকাল 
সেই অবস্থায়ই থাকবে । এখন থেকে কারও মৃত্যু হবে না। কিন্তু এই হাদীস থেকে 
দুনিয়াতে মৃত্যুর শরীরী হওয়া জরুরী হয় না; বরং এর অর্থ এই যে, দুনিয়ার অনেক 
অবস্থা ও কর্ম যেমন কিয়ামতের দিন শরীরী ও সাকার হয়ে যাবে, যা অনেক সহীহ্‌ হাদীস 
দ্বারা প্রমাণিত, তেমনি মানুষের মৃত্যুরূপী অবস্থাও কিয়ামতে শরীরী হয়ে ভেড়ার আকার 
ধারণ করবে এবং তাকে যবাই করা হবে ।---(কুরতুবী ) | 
তফসীরে মাযহারীতে বলা হয়েছে, মৃত্যু নাস্তি হলেও নিরেট নাস্তি নয়; বরং এমন 
বস্তুর নাস্তি, যা কোন সময় অস্তি লাভ করবে। এ ধরনের সকল নাস্তিবাচক বিষয়ের আকার 


সূরা মূলক ح‎ ৫২৩ 


জড় অস্তিত্ব লাভের পূর্বে 'আলমে মিছালে" (সাদৃশ্য জগতে ) বিদ্যমান থাকে । এগুলোকে 
“আ"য়ানে সাবেতা" তথা প্রতিজ্ঠিত বন্তনিচয় বলা হয়। এসব আকারের কারণে এগুলোর 
অস্তিত্ব লাভের পূর্বেও এক প্রকার অস্তিত্ব আছে। এরপর তফসীরে মাযহারীতে “আলমে 
1518 সপ্রমাণ করার উদ্দেশ্যে অনেক হাদীস থেকে প্রমাণাদি বর্ণনা করা হয়েছে। 


মরণ ও জীবনের বিভিন্ন স্তর £ তফসীরে মাযহারীতে আছে, আল্লাহ্‌ তা'আলা 
স্বীয় অপার শক্তি ও প্রক্তা দ্বারা সৃজ্টিকে বিভিন্ন ভাগে বিভক্ত করে প্রত্যেককে এক প্রকার 
জীবন দান করেছেন। সর্বাধিক পরিপূর্ণ ও স্বয়ংসম্পূর্ণ জীবন মানবকে দান করা ۱ 
এতে একটি বিশেষ সীমা পর্যন্ত আল্লাহ্‌ তা'আলার সত্তা ও গুণাবলীর পরিচয় লাভ করার 
যোগ্যতাও নিহিত রেখেছেন। এই পরিচয়ই মানুষকে আল্লাহর আদেশ-নিষেধের অধীন 
করার ভিত্তি এবং এই পরিচয়ই সেই আমানতের SHUI, যা বহন করতে আকাশ, 
পৃথিবী ও পর্বতমালা অক্ষমতা প্রকাশ করে এবং মানব আল্লাহ্‌ প্রদত্ত যোগ্যতার কারণে 
বহন করতে সক্ষম হয়। এই জীবনের বিপরীতে আসে সেই মুত্যু, যার উল্লেখ কোরআন 
পাকের নিশ্নোক্ত আয়াতে রয়েছে। 


3 CALA CT GAT A oe Ae سے‎ 


৪ ৮৬৬৮ ৩ ০০৮০ ও ৩ ৬০৪ 1 অর্থাৎ কাফিরকে মৃত এবং মু'মিনকে জীবিত 


আখ্যা দেওয়া হয়েছে। কারণ, কাফির তার উপরোক্ত পরিচয় বিনষ্ট করে দিয়েছে । ZOT × 
কোন কোন প্রকারের মধ্যে জীবনের এই স্তর নেই, কিন্তু চেতনা ও গতিশীলতা বিদ্যমান 
আছে। এই জীবনের বিপরীতে আসে সেই মৃত্য, যার উল্লেখ নিম্নোক্ত আয়াতে আছে ঃ 


در 3 مر ۔ 8 سے و مج و وت و ASA AS OS ALISA‏ 


EEE অর্থ‏ | موا تا نا حها کم ثم یمهنکم ثم بحیوکم 


অনুভূতি ও গতিশীলতা এবং মৃত্যুর অর্থ তা নিঃশেষ হয়ে যাওয়া। কোন কোন সৃষ্টির 
মধ্যে এই অনুভূতি ও গতিশীলতাও নেই, কেবল বৃদ্ধি পাওয়ার যোগ্যতা আছে, ॥ যেমন 
সাধারণ রৃক্ষ ও উদ্ভিদ এ ধরনের জীবনের 0 এই জীবনের বিপরীতে আসে সেই 


মৃত্যু, যাব উল্লেখ یخبی ال رض بعد مو تھا‎ আয়াতে আছে। এই তিন প্রকার 


জীবন মানব, জন্ত-জানোয়ার ও উদ্ভিদের মধ্যে সীমিত। এগুলো ব্যতীত অন্য কোন বস্তুর 
মধ্যে এই প্রকার জীবন নেই। তাই আল্লাহ্‌ তা'আলা প্রস্তর নিমিত প্রতিমা সম্পর্কে বলেছেন ঃ 

rL,‏ صسر(ؤ۔ مر ص 
কিন্ত এতদসন্ত্বেও জড় পদার্থের মধ্যেও আস্তির জন্য অপরি-‏ سوت غهر ! حها ء 


م 


হার্থ বিশেষ এক প্রকার জীবন বিদ্যমান আছে। এই জীবনের প্রভাবই কোরআন পাকে 


»ট ৮১ ৮০ তে ATA UW A‏ سے 


যা আল্লাহ্‌‏ تن 


ی ۱ 


৫২৪ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


তা'আলার প্রশংসা -কীর্তন করে না। উপরোক্ত বর্ণনা থেকে আয়াতে মৃত্যুকে অগ্রে উল্লেখ 
করার কারণও ফুটে উঠেছে। মূলত মৃত্যুই অগ্রে। অস্তিত্ব লাভ করে---এমন প্রত্যেক 


বস্তই পূর্বে স্বত্যুজগতে থাকে । পরে তাকে জীবন দান করা হয়। এ কথাও বলা যায় যে, 
Pre ঠা কেকা সিটের Ire 


পরবতী 4০০ لیبلو ئم آیکم احسی‎ আয়াতে মরণ ও জীবন সুষ্টি করার 


কারণ মানুষের পরীক্ষা নির্ণয় করা হয়েছে। এই পরীক্ষা জীবনের তুলনায় মৃত্যুর মধ্যে 
অধিক। কেননা, যে ব্যক্তি নিজের মৃত্যুকে উপস্থিত ক্তান করবে, সে নিয়মিত সৎকর্ম 
সম্পাদনে অধিকতর সচেষ্ট হবে। জীবনের মধ্যেও এই পরীক্ষা আছে। কারণ, জীবনের 
প্রতি পদক্ষেপে মানুষ এই অভিজ্ঞতা লাভ করতে থাকে যে, সে নিজে অক্ষম এবং আল্লাহ্‌ 
তা'আলা সর্বশক্তিমান। এ অভিজ্ঞতা মানুষকে সৎকর্মে উদ্বদ্ধ করে। কিন্তু মৃত্যচিন্তা 
কর্ম সংশোধন ও সৎকর্ম সম্পাদনে সর্বাধিক কার্যকর ١ 
) হযরত আম্মার ইবনে ইয়াসীর রো) বণিত হাদীসে রসূলুল্লাহ (সা) বলেনঃ 
৮ ৬০৮ با لمو ن وا عظا و کفی با‎ অর্থাৎ মৃত্যু উপদেশের জন্য এবং 
বিশ্বাসই ধনাত্যতার জন্য যথেম্ট 1---€ তিবরানী ) উদ্দেশ্য এই যে, বন্ধু-বান্ধব ও স্বজনদের 
মৃত্য প্রত্যক্ষকরণ সবচাইতে বড় উপদেশদাতা। যারা এই দৃশ্য দেখে প্রভাবান্বিত হয় 
না, অন্য কোন কিছু দ্বারা তাদের প্রভাবান্বিত হওয়া সুদৃরপরাহত। আল্লাহ যাকে ঈমান 
ও বিশ্বাসরূপী ধন দান করেছেন, তার সমতুল্য কোন ধনাঢ্য ও অমুখাপেক্ষী নেই। 
ইবনে আনাস (র) বলেন ঃ মৃত্যু মানুষকে সংসারের সাথে সম্পর্কহীন করা ও পরকালের 
প্রতি আগ্রহান্বিত করার জন্য 8 ۱ 
Pre JS পার سے‎ 
عملا‎ (১৯ 1 এখানে লক্ষণীয় বিষয় এই যে, মরণ ও জীবনের সাথে জড়িত 
মানুষের পরীক্ষা সম্পর্কে আল্লাহ তা"আলা বলেনঃ আমি দেখতে চাই তোমাদের মধ্যে 
কার কর্ম ভাল। একথা বলেন নি যে, কার কর্ম বেশী। এথেকে বোঝা যায় যে, কারও 
কর্মের পরিমাণ বেশী হওয়া আল্লাহ্‌র কাছে আকর্ষণীয় ব্যাপার নয়; বরং কর্মটি ভাল, 
নিভূল ও মকবুল হওয়াই ধর্তব্য । এ কারণেই কিয়ামতের দিন মানুষের কর্ম গণনা করা 
হবে নাঃ বরং ওজন করা হবে। এতে কোন কোন এক কর্মের ওজনই হাজারো কর্ম 
অপেক্ষা বেশী হবে। 
ভাল কর্ম কি? হযরত ইবনে ওমর (রা) বলেন £ রসূলুল্লাহ রো) এই আয়াত 
% পাপী 2 তা A ت‎ ۱ ۱ 
তিলাওয়াত করে احسن عملا‎ পর্যন্ত পৌছে বললেন £ সেই ব্যক্তি ভাল কর্মী, যে 
আল্লাহ্‌র হারামকৃত বিষয়াদি থেকে সর্বাধিক বেঁচে থাকে এবং আল্লাহ্‌র আনুগত্য করার 
জন্য সদাসর্বদা উন্মুখ হয়ে থাকে।---( কুরতুবী ) 


۵ 9 ۶ A ۱ ছি লালা 


2 فطو‎ ৬৮ تری‎ ১৯ ۱ تک‎ J تا‎ আয়াত থেকে বাহ্যত জানা যায় 


সুরা মূলক ৫২৫ 


যে, দুনিয়ার মানুষ আকাশকে চোখে দেখতে পারে এবং উপরে যে নীলাভ শ্ন্যমণ্ডল পরি- 
দৃষ্ট হয়, তাই আকাশ হবে, এটা জরুরী নয়। বরং এটা সম্ভবপর যে, আকাশ আরও 


অনেক অনেক উপরে অবস্থিত হবে। উপরে যে নীলাভ রঙ দেখা যায়, এটা বায়ু ও শুন্য 


মণ্ডলের রঙ। দার্শনিকগণ তাই বলে থাকেন। কিন্তু এ থেকে এটাও জরুরী হয় না 
যে, আকাশ মানুষের দুষ্টিগোচরই হবে না। এটা সম্ভবপর যে, এই নীলাভ শূন্যমণ্ডল 
কাঁচের মত স্বচ্ছ হওয়ার কারণে বহু উপরে অবস্থিত আকাশ দেখার পথে অন্তরায় নয়। 
যদি এ কথা প্রমাণিত হয়ে, যায় যে, পৃথিবীতে থাকা অবস্থায় আকাশকে চোখে দেখা যেতে 
পারে না, তবে এই আয়াতে দেখার অর্থ হবে চিন্তা-ভাবনা করা ।---€ বয়ানুল কোরআন ) 


er ener er Gene তি‏ و نن 


৬৮ জে ৩১৯) ও (9 ৫৮ ০ تھا‎ এআ 37১৪5 


' بیم‎ ৮০০ বলে নক্ষত্ররাজি বোঝানো হয়েছে। নিম্নতম আক্ষাশকে নক্ষত্ররাজি দ্বারা 


সুশোভিত করার জন্য এটা জরুরী নয় যে, নক্ষত্ররাজি আকাশের গায়ে অথবা তার উপরে 
সংযুক্ত থাকবে; বরং নক্ষত্ররাজি আকাশের বহু নিম্নে মহাশূন্যে থাক্ষা অবস্থায়ও এই 
আলোকসজ্জা হতে পারে। আধুনিক গবেষণায় এটাই প্রত্যক্ষ করা হচ্ছে। নক্ষত্ররাজিকে 
শয়তান বিতাড়িত করার জন্য অঙ্গার করে দেওয়ার অর্থ এরূপ হতে পারে যে, 8 
থেকে কোন আগ্নেয় উপাদান শয়তানদের দিকে নিক্ষেপ করা হয় এবং নক্ষত্্রাজি স্ব- 
স্থানেই থেকে যায়। সাধারণ দর্শকের দৃষ্টিতে এই অগ্নিস্ফুলিঙ্গ নক্ষব্রের ন্যায় গতিশীল 


দেখা যায়। তাই একে তারকা খসে যাওয়া এবং আরবীতে ৮৮ ض الکو‎ ৮৪১ 
বলে দেওয়া হয় ।---€( কুরতুবী ) 
এ থেকে আরও জানা গেল যে, এশী সংবাদাদি চুরি করার জন্য শয়তানরা যখন 


 উধ্ব গগনে আরোহণ করে, তখন তাদেরকে নক্ষত্ররাজির নীচেই বিতাড়িত করে দেওয়া 
হয়।---(কুরতুবী ) এ পর্যন্ত বিভিন্ন সৃচ্টির মধ্যে চিন্তা-ভাবনার মাধ্যমে “আল্লাহ তা'আলার 


Awe A A 


1 জ্ঞান ও পূর্ণ শক্তির প্রমাণাদি বণিত হয়েছে। অতঃপর کفروا بر ہوم‎ ৩৫ ৬১5 


থেকে সাত আয়াত পর্যন্ত কাফিরদের শাস্তি ও অনুগত ম’মিনদের সওয়াব বর্ণনা করা হয়েছে। 
এরপর পুনরায় জ্ঞান ও শক্তির বর্ণনা আছে। 


4I2 পা ATA سوو‎ coer A SG 

এর শাব্দিক অর্থ বাধ্য ও‏ ز لو لهوالذ ی جعل لکم الارض ذلول 
অনুগত। যে জন্ত আরোহণের সময় উদ্ধত্য প্রদর্শন করে না, তাকে 4) ১ বলা হয়।‏ 
বহুবচন । এর অর্থকীধ। যে কোন জন্তর কাধ আরো-‏ 55 - منکب 7« سنا کب 
হণের স্থান নয়; বরং ফোমর অথবা ঘাড় আরোহণের জায়গা হয়ে থাকে । যে 5‏ 


আরোহীর জন্য নিজের কাধও পেশ করে দেয়, সে খুবই বাধ্য, অনুগত ও বশীভূত হয়ে 
থাকে। তাই বলা হয়েছে, আমি ভূপৃষ্ঠকে তোমাদের জন্য এমন বশীভূত করে দিয়েছি 


৫২৬ তঞ্চসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


যে, তোমরা তার কাঁধে চড়ে অবাধে বিচরণ করতে পার। আল্লাহ্‌ তা'আলা ভূপৃষ্ঠকে 
এমন সুষম করেছেন যে, এটা পানির ন্যায় তরলও নয় এবং রুটি ও কর্দমের ন্যায় চাপ 
সহযোগে নীচেও নেমে যায় না। ভূপুৃষ্ঠ এরূপ হলে তার উপর. মানুষের বসবাস সম্ভবপর 
হত না। এমনিভাবে ভূপৃষ্ঠকে লৌহ ও প্রস্তরের ন্যায় শক্তও করা হয়নি । এরূপ হলে 
তাতে রক্ষ ও শস্য বপন করা যেত না, কূপ ও খাল খনন করা যেত না এবং খনন কর 
সুউচ্চ অন্টালিকার ভিত্তি স্থাপন করা যেত না। এর সাথে সাথে আল্লাহ্‌ তাআলা ভূপৃষ্ঠকে 
স্থিরতা দান করেছেন, যাতে এর উপর দালান-কোঠা স্থির থাকে এবং চলাচলকারীরা 
হোঁচট না খায়। ্‌ 


AIG A A ॥ ال‎ তা | 


} سن ز تک و الک‎ 1514 ০-_ আল্লাহ্‌ তাণআলা প্রথমে 5 
ডি AE 3 


_ আনাচে-কানাচে বিচরণ করার নির্দেশ দিয়েছেন, এরপর বলেছেন £ ۰98 5 রিযিক 


আহার কর। এতে ইঙ্গিত হতে পারে যে, ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে ভ্রমণ এবং পণ্যদ্রব্যের 
& ৩ AT 
_আমদানী-রফতানী আল্লাহ্‌ প্রদত্ত রিযিক হাসিল করার দরজা । 35৯31 ৬) বাক্যে 


اس 


বলা হয়েছে যে, ভূপৃঠ থেকে পানাহার ও বসবাসের উপকারিতা লাভ করার অনুমতি আছে, 
কিন্তু মৃত্যু ও পরকাল সম্পর্কে নিশ্চিত হয়ে যেয়ো না, পরিণামে তাঁরই কাছে ফিরে যেতে 
হবে। ভূপৃষ্ঠে থাকা অবস্থায় পরকালের প্রস্তুতিতে লেগে থাক। পরবর্তী আয়াতে হুশিয়ার 
করা হয়েছে যে, পৃথিবীতে বসবাসরত অবস্থায়ও আল্লাহর আযাব আসতে পারে। ইরশাদ 
হয়েছে $ 


۸٩۸ ۳۶‏ 5 مر A‏ و a‏ رس پر ہے শী‏ مس তা‏ مرو و 


۶ منم من نی السما ء ان یخسف بكم الا رض فا ا ھی تیور 


_ তোমরা কি এ বিষয়ে ভাবনামুক্ত যে, আকাশে যিনি আছেন, তিনি তোমাদেরকে ভূগর্ভে 
বিলীন করে দেবেন এবং ভূগর্ভ তোমাদেরকে গিলে ফেলবে? অর্থাৎ যদিও আল্লাহ্‌ তা'আলা 
তৃপৃষ্ঠকে এমন সুষম করেছেন যে, খনন ব্যতীত কেউ এর অভ্যন্তরে যেতে পারে না, কিন্ত 
তিনি একে এরূপও করে দিতে সক্ষম যে, এই ভুপৃষ্ঠই তার উপরে বসবাসকারীদেরকে গ্রাস 
করে ফেলবে। পরের আয়াতে অন্য এক প্রকার আযাব সম্পর্কে সতর্ক করা হয়েছে! 


۸ ۵ ۸ تج XX‏ رن مر তা AD AV‏ سس ۵ پر ص م2 صت و ق و পে পা জাপা‏ 


2 منم من فی السماء | ن پر سل علهکم حا صبا فستعلمون کف نذ پر 


অর্থাৎ তোমরা কি এ বিষয়ে নিশ্চিন্ত যে, আকাশে যিনি আছেন. তিনি তোমাদের উপর 
৷ আকাশ থেকে প্রস্তর বর্ষণ করবেন এবং তোমাদেরফে নিশ্চিহ করে দেবেন£ তখন 
তোমরা এই সতর্কবাণীর পরিণতি জানতে পারবে। কিন্তু তখন জানা নিষ্ফল হবে। 
আজ সুস্থ ও নিরাপদ অবস্থায় এ বিষয়ে চিন্তা কর। এরপর দুনিয়াতে আযাবপ্রাপ্ত জাতি- 
সমূহের ঘটনাবলীর দিকে ইঙ্গিত করা হয়েছে। উদ্দেশ্য তাদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ 


সুরা মুলক ৫২৭ 


রাজা‏ کیے کیں ہے 


23۱ تخیف کان نڪر‎ He Gr iG ie IH; আয়াতের 


মর্মার্থ তাই। অতঃপর সূরার মূল বিষয়বস্তুর দিকে প্রত্যাবর্তন করে সৃঙ্টির হাল-অবস্থা 
থেকে আল্লাহ্‌ তা'আলার তওহীদ, জান ও শক্তির পক্ষে প্রমাণ আমা হয়েছে। স্বয়ং মানব- 
সত্তা, আকাশ, নক্ষত্র, পৃথিবী ইত্যাদির অবস্থা পূর্বে বণিত হয়েছে। অতঃপর শূন্য পরিমণ্ডলে 
উড়ন্ত পক্ষীকুলের অবস্থা বর্ণনা করা হচ্ছে 8 


এর He‏ میں میں 


অর্থাৎ তারা কি পক্ষীকুলকে মাথার উপর উড়তে দেখে‏ دنم پر وا الی الطور 


না, যারা কখনও পাখা বিস্তার করে এবং কখনও সংকুচিত করে। এদের ব্যাপারে চিন্তা 
কর, এরা ভারী দেহবিশিষ্ট। সাধারণ নিয়মদৃষ্টে ভারী বস্তু উপরে ছাড়া হলে তা মাটিতে 
পড়ে যাওয়া উচিত। বায়ু সাধারণভাবে তা আটকাতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা 
পক্ষীকুলকে বায়ুমণ্ডলে স্থির থাকার মত করে সৃষ্টি করেছেন। বাতাসে ভর দেওয়া 
এবং তাতে সন্তরণ করে বিচরণ করার জন্য আল্লাহ্‌ তা'আলা তাদেরকে পাখা বিস্তার ও 
সংকোচনের মাধ্যমে বায়ু নিয়ন্ত্রণ করার নৈপুণ্য শিক্ষা দিয়েছেন। বলা বাহুল্য, বায়ুর 
১ মধ্যে এই যোগ্যতা সৃষ্টি করা যেরূপ পাখা তৈরী করা এবং পাখার মাধ্যমে বায়ু নিয়ন্ত্রণ 
“করার নৈপুণ্য শিক্ষা দেওয়া-_-এগুলো সব আল্লাহ্‌ তা'আলার অপার শত্তিরই ফলশ্ুতি। 


এ পর্যন্ত বিভিন্ন প্রকার সৃষ্টির হাল-অবস্থা নিয়ে চিন্তা-ভাবনার মাধ্যমে 'আল্লাহ্‌ 
তা'আলার অস্তিত্ব তওহীদ এবং নজীরবিহীন জ্ঞান ও শক্তির পক্ষে প্রমাণাদি সমিবেশিত 
করা হয়েছে। যে ব্যক্তি এগুলো নিয়ে সামান্যও চিন্তা-ভাবনা করে, তার জন্য আল্লাহ্র প্রতি 
বিশ্বাস স্থাপন ছাড়া গত্যন্তর থাকে না। অতঃপর সূরার শেষ পর্যন্ত কাফির ও পাপাচারীদেরকে 
আল্লাহ্‌র আযাব সম্পর্কে সতর্ক করা হয়েছে। প্রথমে হুশিয়ার করা হয়েছে যে, যদি আল্লাহ্‌ 
তা'আলা কোন সম্প্রদায়ের উপর আযাব নাযিল করতে চান, তবে পৃথিবীর কোন শক্তি তার 
গতিরোধ করতে পারে না। তোমাদের সেনাবাহিনী, ০০০০৮৪০০০০০ 

থেকে রক্ষা করতে পারবে না। ইরশাদ হচ্ছে 8 
۱ رو و فا اف نع م‎ AIG مه دورو‎ ۰ 

ام هذا الذ ی هو جند ~~ پنصر کم من د و ن الرحمن آ ن 
وی A IJI,‏ 


শি N E E E আকাশ থেকে বৃষ্টি বণ‏ فرون الافی عرو ر 


এবং ভূমি থেকে শস্য ও উত্ভিদ উৎপন্ন করার মাধ্যমে তোমরা আল্লাহ্‌ তা'আলার যে 
রিযিক পাচ্ছ, এটা তোমাদের ব্যক্তিগত জায়গীর নয়ঃ বরং আল্লাহ্‌র দান ও বখসিস। 


ea 
A 


তিনি তা বন্ধও করে দিতে পারেন। رزقه‎ Sm EGS His ام‎ 


আয়াতের উদ্দেশ্য তাই। অতঃপর কাফিরদের জন্য পরিতাপ করা হয়েছে, যারা নিজেরাও 


৫২৮ وی‎ মা'আরেফুল-কফোরআন অস্টম খণ্ড 
আল্লাহর নির্দেশাবলী সম্পর্কে চিন্তা করে না এবং বর্ণনাকারীর বর্ণনাও শুনে না। 


ALB A‏ اف 


aT 


অতঃপর কিয়ামতের মাঠে কাফির ও মু’মিনের অবস্থা বর্ণনা করা হয়েছে যে, কিয়ামতের 
মাঠে কাফিররা উপুড় হয়ে মস্তকের উপর ভর দিয়ে চলবে। বুখারী ও মুসলিমের রেও- 
যায়েতে আছে যে, সাহাবায়ে কিরাম ۲ করলেন---কাফিররা মুখে ভর দিয়ে কিরূপে 
চলবে? রস্লুল্লাহ্‌ (সা) বললেন ঃ যে আল্লাহ্‌ তাদেরকে পায়ে ভর দিয়ে চালনা করেছেন, 
তিনি কি মুখমণ্ডল ও মস্তকের উপর ভর দিয়ে চালাতে সক্ষম নন? নিম্নোক্ত আয়াতে তাই 
বলা হয়েছে $ 


ত ۶ A AB তারি‏ | سے اسے 6ھچ “| چ 


نم এ‏ معیا علی و چهه دی ام یی سو یا على مرا 


৮০০ > যে ব্যক্তি মুখমণ্লে ভর দিয়ে চলে, সে বেশী হিদায়তপ্রাপ্ত, না যে 


ডে শেষোক্ত ব্যক্তিই মু’মিন। সে-ই হিদায়ত পেতে পারে। অতঃপর আবার 
মানব সৃষ্টিতে আল্লাহ্‌ তা'আলার শক্তি ও জ্রানের কতিপয় বিকাশ বর্ণনা করা হয়েছেঃ 


قل ہو الد ی ام وچعل BETH iN lp‏ 


ker)‏ و و ,مر ۔ 


৩279১ ৮০ -__অর্থাৎ আপনি বলুন, আল্লাহ্‌ তা‘আলাই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং 


তোমাদের কর্ণ, চক্ষু ও অন্তর বানিয়েছেন, কিন্তু তোমরা কুতজ্ঞতা প্রকাশ কর না। 


কর্ণ, চচ্চু ও অন্তরের বৈশিষ্ট্য ঃ আয়াতে মানুষের অঙ্গসমূহের মধ্যে তিনটি অঙ্গ 
উল্লেখ করা হয়েছে। এগুলোর উপর জ্ঞান, অনুভূতি ও চেতনা নির্ভরশীল । দার্শনিকগণ 
জ্ঞান ও অনুভূতির পাঁচটি উপায় বর্ণনা করেছেন। এগুলোকে পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। এগুলো 
হচ্ছে শ্রবণ, দর্শন, ঘাণ, আস্বাদন ও স্পর্শ। ঘাণের জন্য নাক আস্বাদনের জন্য জিহবা 
তৈরী করা হয়েছে এবং স্পর্শশক্তি সমস্ত দেহে নিহিত করা হয়েছে। আল্লাহ্‌ তা'আলা 
শ্রবণ করার জন্য কর্ণ এবং দেখার জন্য চক্ষু সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ্‌ তা'আলা 
পঞ্চ উন্দড্রিয়ের মধ্য থেকে মাত্র দু'টি উল্লেখ করেছেন-_কর্ণ ও চক্ষু। কারণ এই ষে, ঘাণ, 
আস্বাদন ও স্পর্শের মাধ্যমে খুব কম বিষয়ের জ্ঞান মানুষ অর্জন করতে পারে। মানুষের 
জানা বিষয়সমৃহের বিরাট অংশ শ্রবণ ও দর্শনের মধ্যে সীমিত। এতদুভয়ের মধ্যেও 
শ্রবণকে অগ্রে আনা হয়েছে । চিন্তা করলে দেখা যাবে যে” মানুষ সারাজীবন যেসব বিষয়ের 
ক্তান অর্জন করে, তন্মধ্যে শোনা বিষয়সম্হের সংখ্যা দেখা বিষয়সমূহের তুলনায় বহুগুণ 
বেশী ।. অতএব, মানুষের অধিকাংশ জানা বিষয় এই দুই পথে অজিত হয় বিধান এখানে 


সূরা মূলক ৫২৯ 


পথ ইন্দ্রিয়ের মধ্য থেকে মান দু'টি উল্লেখ করা হয়েছে। তৃতীয় বস্তু অন্তর হচ্ছে আসল 
ভিত্তি ও জ্ঞানের কেন্দ্র । কানে শোনা ও চোখে দেখা বিষয়সমূহের জানও অন্তরের উপর 
নির্ভরশীল। অন্তর যে জানের কেন্দ্র এর পক্ষে কোরআন পাকের অনেক আয়াত সাক্ষ্য 
দেয়। এর বিপরীতে দার্শনিকগণ মস্তিষ্ককে জানের কেন্দ্র মনে করেন। 


এরপর আবার কাফিরদের প্রতি হুশিয়ারী ও শস্তিবাণী বণিত হয়েছে। সূরার 
উপসংহারে বলা হয়েছে ঃ £ তোমরা স্বারা পৃথিবীতে বসবাস কর, ভূপৃষ্ঠকে খনন করে 
কূপ তৈরী কর এবং সেই পানি দ্বারা নিজেদের পান ও শস্য উৎপাদনের কাজ কর, তোমরা 
ভুলে যেয়ো নাষে, এগুলো তোমাদের ব্যক্তিগত জায়গীর নয়, আল্লাহ্‌র দান। তিনিই পানি 
বর্ষণ করেছেন এবং সেই পানিকে বরফের সাগরে পরিণত করে পঁচন রোধ করার জন্য 
পর্বতশৃঙ্গে রেখে দিয়েছেন। অতঃপর এই বরফকে আস্তে আস্তে গলিয়ে পর্বতের শিরা- 
উপশিরার পথে ভূগর্ভের অভ্যন্তরে নামিয়ে দিয়েছেন। এরপর কোন পাইগলাইনের সাহায্য 
ব্যতিরেকে সেই পানিকে সবন্র ছড়িয়ে দিয়েছেন। এখন তোমরা যেথা ইচ্ছা মাটি খনন 
করে পানি বের করতে পার। তিনি এই পানি মৃত্তিকার উপরের স্তরেই রেখে দিয়েছেন যা 
কয়েক হুট মাটি খনন করেই বের করা যায়। এটা 5۳95 ۱ তিনি ইচ্ছা করলে 

একে নিশ্নের স্তরে তোমাদের নাগালের বাইরে নিয়ে মেতে পারেন। 0 
هم ص‎ NB ATT DAT AIST موم‎ 7 AS 


৫৮০11 ৮৬91 ০+‏ ما ء کم غو وا فمن یا لھکم 9 مین -۔ 


سے 


অর্থাৎ তারা ভেবে দেখুক, তারা যে পানি কূপের মাধ্যমে অনায়াসে বের করে পান করছে, 
তা و‎ ভূগর্ভের গভীরে চলে যায়, তবে কোন্‌ শক্তি পানির এই স্রোতধারাকে ফিরিয়ে আনতে 


Ww 
পারবে? হাদীসে আছে, এই আয়াত তিলাওয়াত করার পর বলা উচিত الله رذب‎ 
৬০) অর্থাৎ বিশ্ব পালনকর্তা আল্লাহ্‌ তা'আলাই পুনরায় এই পানি আনতে পারেন- 
আমাদের শক্তি নেই । 


سو ৪)‏ القلم 
সূরা কলম‏ 
মক্কায় অবতীর্ণ, ৫২ আয়াত, ২ রুক'‏ 


یاو امن لقنو 
৬‏ 8 22255568685 مجن 6 وق . 
RGF 5852 594 48 $ ৫ ও ৯০? 15 এ‏ 
উচিত ৬০55৮‏ 
سبیله-وَهوّ | ৫2854200201‏ 485 %00125 550 3 
9০১৯৩ ০৯৩৬‏ نت তে‏ 
e ১০০] টি টি‏ لڪ ية 
০ 1 ন 5 225‏ 
IH SLY; 00‏ مھا عرف 

রে তি سڈ گرم‎ ০ ১৩৮6 
مج‎ টিতে বু ہیں یو ات‎ 
ان گا کزر ڈیرنہ کت 36 نساب کب‎ 
৪৫৮১৮ کلم ا 0$ کم‎ এ 0৬ ০০১১৯৬% 

















সুরা কলম | ৫৩১ 


ETE ATA 
یب ا د له ی‎ 
১৩৪ ৫6৬ 7 92৮6৩ ৫৬ 
সা জু لتا حبرا نچا رئا ل شوت‎ 
لمت عند َد‎ 6 5255 2৯১ এ ৫৫ 
& ৫৯৯৬ 2১:21 0৮ 98) ৮২৫ 535 
ETRE ৬৮ تکیت حون ن امم لک‎ ৮ 
3832 لدلد 26 سح ما ہہ‎ 
লে নদ جج‎ a گر‎ 
LLL ES ILS BRA عن سا 65255 لے‎ 
৮5, السجود‎ 2۱ 72০৩৪ پچ‎ ১ 
"Eye, রি 7 550 O34 
ما شا‎ GCL red US COATES 05 
m10) 


خر او > 9 و د 6 2 م তর‏ و و و ےئ E‏ م2997 م 
وس ورس سس اس اس 
AE‏ وو رك وَل ty oh nl‏ و 


ہن مغر م । 2০‏ عند هم لغیب 
ہہ 
اود( 6 ۹ 


می د ان পর‏ ر গতি‏ 
৮40৫০ (2 4১6০5854১৫৩‏ $ 
ররর‏ ۳ وص ےم 


BI ALIS HSS EB OSG OS 
GIS YS 015 isha bs کے رنه جیلو‎ 
48) 05 59) ৮০ ৮০4 قروا کل‎ 


@ 


৫৩২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 
وم ومع‎ ১০. کہ‎ পট [পপ مر‎ 2 5? ৯4৫ 
لمجنون ت وما هو زل وکر امین‎ 


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র নামে শুরু 


(১) নূন---শপথ কলমের এবং সেই বিষয়ের, যা তারা লিপিবদ্ধ করে, (২) 
আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উল্মাদ নন। (৩) আপনার জন্য অবশ্যই রয়েছে 
অশেষ পূরস্কার। (8) আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী । (৫) সত্বরই আপনি 
দেখে নেবেন এবং তারাও দেখে নেবে। (৬) কে তোমাদের মধ্যে বিকারগ্রস্ত । (৭) 
আপনার পালনকর্তা সম্যক জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি জানেন 
যারা সৎপথপ্রাগত । (৮) অতএব , আপনি মিথ্যারোপকারীদের আনুগত্য করবেন না। 
(৯) তারা চায় যদি আপনি নমনীয় হন, তবে তারাও নমনীয় হবে। (১০) যে অধিক 
শপথ করে, যে লান্ছিত, আপনি তার আনুগত্য করবেন না, ১১) যে পশ্চাতে নিন্দা করে 
একের কথা অপরের কাছে লাগিয়ে ফিরে, (১২) যে ভাল কাজে বাধা দেয়, যে সীমা- 
লংঘন করে, খে পাপিষ্ঠ, (১৩) কঠোর স্বভাব, তদুপরি কুখ্যাত; (১৪) এ কারণে যে, সে 
ধন-সম্পদ ও সন্তান-সন্ততির অধিকারী। (১৫) তার কাছে আমার আয়াত পাঠ করা হলে 
সে বলেঃ সেকালের উপকথা । (৯৬) আমি তার নাসিকা দাগিয়ে দেব। (১৭) আমি 
তাদেরকে পরীক্ষা করেছি, যেমন পরীক্ষা করেছি উদ্যানওয়ালাদেরকে, যখন তারা শপথ 
করেছিল যে, সকালে বাগানের ফল আহরণ করবে, (১৮) ‘ইনশাআল্লাহ্‌’ না বলে। (১৯) 
অতঃপর আপনার পালনকর্তার পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পতিত হলো। যখন 
তারা নিদ্রিত ছিল। (২০) ফলে সকাল পর্যন্ত হয়ে গেল ছিন্নবিচ্ছিম্ন তৃণসম। (২১) সকালে 
তারা একে অপরকে ডেকে বলল, (২২) তোমরা যদি ফল আহরণ করেত চাও, তবে সকাল 
সকাল ক্ষেতে চল। (২৩) অতঃপর তারা চলল ফিসফিস করে কথা বলতে বলতে, (২৪) 
অদ্য যেন কোন মিসকীন ব্যক্তি তোমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে । (২৫১) 
তারা সকালে লাফিয়ে লাফিয়ে সজোরে রওয়ানা হল। (২৬). অতঃপর যখন তারা বাগান 
দেখল, তখন বলল £ঃ আমরা তো পথ ভুলে গেছি। (২৭) বরং আমরা তো কপালপোড়া। 
(২৮) তাদের উত্তম ব্যক্তি বললঃ আমি কি তোমাদেরকে বলিনি? এখনও তোমরা আলাহ্‌র 
পবিত্রতা বর্ণনা করছ না কেন? (২৯) তারা বলল 8 আমরা আমাদের পালনকততার 
পবিভ্রতা ঘোষণা করছি, নিশ্চিতই আমরা সীমালংঘনকারী ছিলাম । (৩০) অতঃপর 
তারা একে অপরকে ভৎ'সনা করতে লাগল । (৩১) তারা বলল ঃ হায়! দুর্ভোগ আমাদের, 
আমরা ছিলাম সীম্মাতিক্রমকারী। (৩২) সম্ভবত আমাদের পালনকর্তা পরিবর্তে এর চাইতে 
উত্তম বাগান আমাদেরকে দেবেন। আমরা আমাদের পালনকর্তার কাছে আশাবাদী । (৩৩) 
শাস্তি এভাবেই আসে এবং পরকালের শাস্তি আরও গুরুতর ; যদি তারা জানত ! (৩৪) 
মৃত্তাকীদের জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে নিয়ামতের জান্নাত । (৩৫) 5 
কি আজ্ঞাবহদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করব? (৩৬) তোমাদের কি হল ? তোমরা 
কেক্সন সিদ্ধান্ত দিচ্ছ ? (৩৭) তোমাদের টি কোন কিতাব আছে, যা তোমরা পাঠ কর--- 
(৩৮) তাতে তোমরা যা পছন্দ কর, তাই পাও? (৩৯) না তোমরা আমার কাছ থেকে 


সূরা কলম ৫৩৩ 


‘কিয়ামত পৰ্যন্ত বলবৎ কোন শপথ নিয়েছ যে, তোমরা তাই পাবে যা তোমরা সিদ্ধান্ত 
করবে? (৪০) আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন---তাদের কে এ বিষয়ে দায়িত্বশীল ? (৪১) 
না তাদের কোন শরীক উপাস্য আছে? থাকলে তাদের শরীক উপাস্যদেরকে উপস্থিত 
করুক যদি তারা সত্যবাদী হয়। (৪২) গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা মরণ কর, 
সেদিন তাদেরকে সিজদা করতে আহবান জানানো হবে, অতঃপর তারা সক্ষম হবে না। 
(৪৩) তাদের দৃষ্টি অবনত থাকবে, তারা লান্ছনাগ্রস্ত হবে, অথচ যখন তারা সুস্থ ও 
স্বাভাবিক অবস্থায় ছিল, তখন তাদেরকে সিজদা করতে আহবান জানানো 55 ۱ (88) 
অতএব যারা এই কালামকে মিথ্যা বলে, তাদেরকে আমার হাতে ছেড়ে দিন, আমি এমন 
শরীরে ধীরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব যে, তারা জানতে পারবে না। (8৫) 
আম্মি তাদেরকে সম্ময় দিই। নিশ্চয় আমার কৌশল মজবুত । (৪৬) আপনি কি তাদের 
কাছে পারিশ্রমিক চান £ ফলে তাদের উপর জরিমানার বোঝা পড়েছে? (8৭) না তাদের 
কাছে গায়েবের খবর আছে? অতঃপর তারা তা লিপিবদ্ধ করে । (৪৮) আপনি আপনার 
পালনকর্তার আদেশের অপেক্ষায় সবর করুন এবং মাছওযস্ালা ইউনুসের মত হবেন না, 
যখন দে দুঃখাক-ল মনে প্রার্থনা করেছিল। (85) যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে 
সামাল না দিত, তবে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে নিক্ষিপ্ত হত। (৫০) 83 
তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করে 0۱ 
(৫১) কাহিররা যখন কোরআন শুনে, তখন তারা তাদের দৃষ্টি দ্বারা যেন আপনাকে 
আছাড় দিয়ে ফেলে দিবে এবং তারা বলেঃ সেতো একজন পাগল। (৫২) অথচ এই 
কোরআন তো বিশ্বজগতের জন্য উপদেশ বৈ নয়। 








তফসীরের লার-সংক্ষেপ 


নূন---€( এর অর্থ আল্লাহ তা'আলাই জানেন )। শপথ কলমের (ষদ্দ্ারা লওহে মাহফুষে 
সৃষ্টির ভাগ্য লিখা হয়েছে) এবং (শপথ ) তাদের (ফেরেশতাদের ) লিখার [খারা আমলনামা 
লিখে--হযরত ইবনে আব্বাস (রা) এ তফসীরই করেছেন ], আপনার পালনকর্তার কৃপায় 
আপনি উন্মাদ নন (যেমন কাফিররা তাই বলে। উদ্দেশ্য এই খে, আপনি সত্য নবী। এই 
দাবীর পক্ষে শপথগুলো খুবই উপযুক্ত। কেননা, কোরআন অবতরণও ভাগ্যলিপির অংশ- 
বিশেষ। সুতরাং আয্মাতে ইঙ্গিত আছে যে, আপনার নবুয়ত আল্লাহ্‌র জানে পূর্ব থেকেই 
অবধারিত। কাজেই এটা নিশ্চিত সত্য। যারা. এই সত্যকে স্বীকার করে এবং যারা 
অস্বীকার করে, তাদের আমলনামা ফেরেশতারা লিপিবদ্ধ করছে। সুতরাং অস্বীকারের 
কারণে শাস্তি হবে। এই শাস্তিকে ভয় করে ঈমান আনা ওয়াজিব )। নিশ্চয়ই আপনার, 
জন্য (এই প্রচারকার্ষের জন্য) রয়েছে অশেষ পুরস্কার। (এতেও নবুয়তের উপর জোর, 
দিয়ে শ্ুদের বিদ্রুপ উপেক্ষা করতে বলা হয়েছে এবং সান্ত্বনা দেওয়া হয়েছে যে, কিছুকাল 
সবর করুন, এর পরিণাম মহাপুরস্কার লাভ )। আপনি অবশ্যই মহান. চরিব্লের অধিকারী 
( আপনার প্রত্যেকটি কাজ সমতাগুণে গুণান্বিত এবং মহান আল্লাহ্‌র সন্তষ্টিমণ্ডিত। উন্মাদ 
ব্যক্তি কি পূর্ণ চরিত্রের অধিকারী হতে পারে? এটাও পূর্বোক্ত দোষারোপের জওয়বি। 


৫৩৪ তফ্চসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


অতঃপর সান্ত্বনা দেওয়া হয়েছেঃ অর্থাৎ তারা যে বাজে প্রলাপোক্তি করে আপনি এজন্য 

£খ করবেন না। কেননা) সত্বরই আপনি দেখে নেবেন এবং তারাও দেখে নেবে ষে,কে 
(সত্যিকার) পাগল ছিল? (অর্থাৎ জ্ানবুদ্ধি লোপ পাওয়াই পাগলামীর স্বরূপ । জানবুদ্ধির 
লক্ষ্য হচ্ছে লাভ-লোকসান অনুধাবন করা এবং চিরন্তন লোকসানই প্রকৃত লোকসান। 
সুতরাং কিয়ামতে তারাও জানতে পারবে যে, সত্যের অনুগামীরাই বুদ্ধিমান ছিল, যারা এই 
লাভ অর্জন করেছে গর্ত তারাই পাগল ছিল, যাঁরা এই লাভ থেকে বঞ্চিত থেকে চিরন্তন লোক- 
'সানকে বরণ করে নিয়েছে )। আপনার পালনকর্তা সম্যক জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত 
হয়েছে এবং তিনি জানেন যারা সৎপথপ্রাপ্ত। ( তাই প্রত্যেককে উপযুক্ত প্রতিদান ও শাস্তি 
দেবেন। প্রতিদান ও শাস্তির যৌক্তিকতা তখন তারাও বুঝে নেবে যখন বুদ্ধিমান ও পাগল 
কেতা প্রকাশ হয়ে -পড়বে। ঘখন আপনি সত্যের উপর ও তারা মিথ্যার উপর আছে” তখন) 
আপনি মিথ্যারোপকারীদের আনুগত্য করবেন না। (যেমন এ পর্যন্ত করেন নি। পরবর্তী 
আয়াতে তাদের আনুগত্যের বিষয়বস্তু জানা খরায় । অর্থাৎ) তারা চায় যদি আপনি 
(নাউযুবিল্লাহ্‌ স্বীয় কর্তব্য কৰ্মে অর্থাৎ ধর্ম প্রচারে ) নমনীয় হন তবে তারাও নমনীয় হবে। 
[ রসূলুল্লাহ (সা)-র নমনীয় হওয়ার অর্থ প্রতিমাপৃজার নিন্দা না করা এবং তাদের নমনীয় 
হওয়ার অর্থ ইসলামের বিরুদ্ধাচরণ না করা। হষরত ইবনে আব্বাস (রা) এই তফসীরই 
বর্ণনা করেছেন ]। আপনি (বিশেষভাবে ) এরূপ ব্যক্তির আনুগত্য করবেন না, যে কথায় 
কথায় শপথ করে, (উদ্দেশ্য মিথ্যা শপথকারী। অধিকাংশ মিথ্যাবাদীই কথায় কথায় 
শপথ করে এবং স্বীয় কুকাণ্ডের কারণে আল্লাহ্র কাছে ও মানুষের কাছে) যে লাচ্ছিত, 
(অন্তরে ব্যথা দেওয়ার জন্য) যে বিদ্পকারী, মে একের কথা অপরের কাছে লাগিয়ে ফিরে; 
r ভাল কাজে বাধা দান করে, শবে (সমতার ). সীমালংঘন করে, যে পাপিষ্ঠ, কঠোর স্বভাব 
এবং তদুপরি কুখ্যাত । [ অর্থাৎ জারজ সন্তান। সারকথা এই ষে, প্রথমত মিথ্যারোপ- 
কারীদের, অতঃপর বিশেষভাবে মিথ্যারোপকারীরা যদি উপরোক্ত মন্দ বিশেষণে বিশেষিত 
হয়,তবে তাদের আনুগত্য করবেন না। রসূলুল্লাহ সো)-র কতিপয় প্রধান মিথ্যারোপকারী 
 وچ‎ ছিল এবং উপরোক্ত নমনীয়তার প্রস্তাবে শরীক বরং এর উদগাতা ছিল। মোটকথা, 
আপনি তাদের আনুগত্য করবেন না এবং তাও কেবল ] এ কারণে যে, সে ধনসম্পদ ও সন্তান- 
সন্ততির অধিকারী । (অর্থাৎ প্রভাব প্রতিপত্তিশালী ۱ তার আনুগত্য করতে নিষেধ করার 
কারণ এই খে, তার অভ্যাস হচ্ছে) যখন আমার আয়াতসমূহ তার কাছে পাঠ করা হর, 
তখন সে বলে £ সেকালের উপকথা । (অর্থাৎ আঁয়াতসমূহের প্রতি মিথ্যারোপ করে। 
অতএব মিথ্যারোপ করাই নিষেধ করার আসল কারণ। তবে এই নিষেধাজ্জাকে জোরদার 
করার জন্য. আরও কতিপয় বদভ্যাস উল্লেখ করা হয়েছে। অতঃপর এরূপ ব্যক্তির শাস্তি 
বর্ণনা করা হয়েছে ) আমি নাসিকা দাগিয়ে দেব (অর্থাৎ কিয়ামতের দিন তার মুখমণ্ডল ও 
নাকের উপর কুফরের কারণে অপমান ও পরিচয়ের আলামত লাগিয়ে দেব। ফলে সে 
খুব লান্ছিত হবে। হাদীসে তাই বণিত হয়েছে )। অতঃপর মক্কার লোকদেরকে একটি 
কাহিনী শুনিয়ে শাস্তির ভয় দেখানো হয়েছে। আমি (মক্কার লোকদেরকে ভোগসামগ্রী দিয়ে 
রেখেছি, ITE তাদের স্পর্ধার অন্ত নেই। এতে করে আমি) তাদেরকে পরীক্ষা করেছি, ষে, 
তারা নিয়ামতের শোকর করে ঈমান আনে, না অরুতজ হয়ে কুফর করে ) যেমন (তাদের 


সূরা কলম ৫৩৫ 


পূর্বে নিয়ামত দিয়ে ) পরীক্ষা করেছিলাম বাগানওয়ালাদেরকে [ হযরত ইবনে আব্বাস (রা) 
বলেন, এই বাগান আবিসিনিয়ায় ছিল, সায়ীদ ইবনে যুবায়র রে) বলেন, ইয়ামেনে ছিল। 
মন্কাবাসীদের মধ্যে এই ঘটনা প্রসিদ্ধ ও সুবিদিত ছিল। এই বাগানের মালিকদের পিতা 
তার আমলে বাগানের আমদানীর সিংহভাগ গরীব-মিসকীনদের জন্য ব্যয় করত। তার 
মৃত্যুর পর ছেলেরা বললঃ আমাদের পিতা নির্বোধ ছিল। . তাই আমদানীর বিরাট অংশ 
মিসকীনকে দান করে দিত। সম্পূর্ণ আমদানী আমাদের হাতে থাকলে সুখ-স্থাচ্ছন্দ্যের অন্ত 
থাকবে না। সেমতে আয়াতে তাদের ঘটনা বিরত হয়েছে। এই ঘটনা তখন সংঘটিত হয়ে- 


سی مر مر ام ॥&‏ 


ছিল) যখন তারা (অর্থাৎ অধিকাংশ অথবা কতক যেমন و سطهم‎ [0৩ বলা হয়েছে) 


পরস্পরে শপথ করেছিল যে, তারা অবশ্যই সকালে বাগানের ফল আহরণ করবে এবং ( এতদূর 
আস্থা ছিল যে) তারা ইনশাআল্লাহ্‌-ও বলল না। অতঃপর আপনার পালনকর্তার পক্ষ থেকে 
বাগানের উপর এক বিপদ এসে পতিত হল (সেটা ছিল এক অগ্নি--নিভেজাল অথবা বায়ু মিশ্রিত) 
এবং তারা ছিল নিদ্রিত। ফলে সকাল পর্যন্ত হয়ে গেল যেমন কতিত ক্ষেত। ( অর্থাৎ ফসল 
থেকে সম্পূর্ণ খালি। কিন্তু তারা এই বিপদ সম্পর্কে কিছুই জানত না)। অতঃপর সকালে (ঘুম 
থেকে উঠে) তারা একে অপরকে ডেকে বলল £ তোমরা যদি ফল আহরণ করতে চাও” তবে 
সকাল সকাল ক্ষেতে চল। (ক্ষেত রূপক অর্থে বলা হয়েছে, অথবা তাতে কাগুহীন উদ্ভিদ 
যেমন আঙুর ইত্যাদিও ছিল, অথবা বাগানের সংলগ্ন ক্ষেতও ছিল)। অতঃপর তারা পরস্পরে 
চুপিসারে কথা বলতে বলতে চলল যে, অদ্য যেন কোন মিসকীন ব্যক্তি তোমাদের কাছে বাগানে 
প্রবেশ করতে না পারে। তারা স্বেক্তানে) নিজেদেরকে না দিতে সক্ষম মনে করে যাত্রা করল 
(যে সব ফল বাড়ীতে নিয়ে আসবে এবং কাউকে দেবে না)। অতঃপর যখন তারা (সেখানে 
পৌছল এবং) বাগানকে (তদবস্থায় ) দেখল তখন বলল £ নিশ্চয় আমরা পথ ভুলে গেছি 
(এবং অন্যত্র চলে এসেছিঃ কারণ এখানে তো বাগান বলতে কিছু নেই। এরপর যখন তারা 
চতুঃসীমা দেখে বিশ্বাস করল ষে, এটাই সেই জায়গা, তখন বললঃ আমরা পথ ভুলিনি; ) 
বরং আমরা কপালপোড়া ( তাই বাগানের এই দশা হয়েছে )। তাদের মধ্যে মে ( কিছুটা ) 
ভাল লোক ছিল, সে বললঃ আমি তো পূর্বেই বলেছিলাম (যে, এরূপ নিয়ত করো না। 
মিসকীনদেরকে দিলে বরকত হয়। এরূপ কথা বলার কারণেই আল্লাহ্‌ তা'আলা তাকে 
‘ভাল লোক’ বলেছেন। কিন্তু কার্যক্ষেত্রে সে-ও মনে মনে এটা অপছন্দ করা সত্তেও সবার 
সাথে শরীক ছিল। তাই আমি “কিছুটা শব্দটি যোগ করে দিয়েছি। অতঃপর প্রথম কথা স্মরণ 
করিয়ে লোকটি বলল ঃ) এখনও তোমরা আল্লাহ্‌র পবিত্রতা বর্ণনা করছ না কেন? (যাতে 
পাপ মার্জনা করা হয় এবং আরও বেশী বিপদ না আসে )। তারা (তওবাস্বরূপ ) বলল £ 
আমাদের পালনকর্তা fa | (এটা তসবীহ )। নিশ্চিতই আমরা দোষী। (এটা ইন্তেগফার)। 
, অতঃপর তারা একে অপরকে ভৎ্সনা করতে লাগল। (কাজ নষ্ট হলে অধিকাংশ 
লোকের অভ্যাস এই যে, তারা একে অপরকে দোষী সাব্যস্ত করে। অতঃপর তারা 
৷ সবাই একমত হয়ে ) বলল ঃ নিশ্চয়ই আমরা ( সবাই ) সীমালংঘনকারী ছিলাম। (একা 

কারও দোষ ছিল না। কাজেই একে অপরকে দোষারোপ করা অনর্থক । সবাই মিলে তওবা 
করা দর্বকার )। সম্ভবত (তওবার বরকতে ) আমাদের পালনকর্তা পরিবর্তে এর চাইতে 


৫৩৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


উত্তম বাগান আমাদেরফে দেবেন। € এখন ) আমরা আমাদের পালনকর্তার দিকে ফিরছি 
[ অর্থাৎ তওবা করছি। পরিবর্তে উত্তম বাগান দুনিয়াতেও হতে পারে, পরকালেও হতে 
পারে। বাহাত বোঝা যায় যে, বাগানের মালিকরা মু'মিন গোনাহ্গার ছিল। এই 
বাগানের বিনিময়ে দুনিয়াতে তারা কোন বাগান পেয়েছিল কিনা, তা নির্ভরযোগ্য সুত্র 
থেকে জানা যায়নি। তবে রুহুল মা'আনীতে হযরত ইবনে মসউদ (রা)-এর অসমথিত 
উক্তি লিখিত আছে যে, তাদেরকে তদপেক্ষা উৎকৃষ্ট বাগান দান করা হয়েছিল। অতঃপর 
কাহিনীর নির্যাস বর্ণনা করা হয়েছে £) শাস্তি এভাবেই আসে । (অর্থাৎ হে মন্কাবাসীরা, 
তোমরাও এরূপ বরং এর চাইতে বেশী শাস্তির যোগ্য। কেননা এই শাস্তি ছিল গোনাহের 
কারণে আর তোমরা কেবল গোনাহগার নও---কাফিরও ) পরকালের শাস্তি আরও গুরুতর। 
যদি তারা জানত তবে ঈমান আনত । অতঃপর কাফিরদের মিথ্যা ধারণা খণ্ডন করা 
۱ مق ,و ما‎ A WM Aur | Sa BA مس‎ 

হয়েছে। তারা বলত  ینسعلا لن ر جعت | لی ر ہی ! ن لی عند ک‎ নিশ্চয় 

আল্লাহ ভীরুদের জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে নিয়ামতের জান্নাত” যাতে তারা প্রবেশ 
করবে। আমি কি আক্তাবহদেরকে অবাধ্যদের ন্যায় গণ্য করব£ ( অর্থাৎ কাফিররা মুক্তি 
পেলে বাধ্য ও অবাধ্যদের মধ্যে কি পার্থক্য বাকী থাকবে, যদ্দ্বারা বাধ্যদের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে ? 


Fre adie A رر رو وت‎ AT 


অন্য আয়াতে আছে ৪১২ ১৯০) ৮০৩ ৩০) ৮০15: ام نجعل الذ پن | منوا و‎ 


তোমাদের কি হল, তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ ۶ তোমাদের কাছে কি কোন ) এশী ) কিনার 
আছে, যাতে তোমরা পাঠ কর যে, তোমরা যা পছন্দ কর, তাই তোমরা পাবে? (অর্থাৎ “দই 
কিতাবে লিখিত আছে যে, তোমরা পরকালে নিয়ামত পাবে)? না আমার দায়িত্বে তোঃ দের 
জন্য কিয়ামত পর্যন্ত বলবৎ কোন শপথ লিখিত আছে (যার বিষয়বস্ত এই ) যে, তোমরা 
তাই পাবে, যা তোমরা সিদ্ধান্ত করবে? (অর্থাৎ সওয়াব ও জান্নাত ) আপনি তাদেরকে 
জিজ্ঞাসা করুন, এ বিষয়ে কে তাদের দায়িত্বশীল? না তাদের কোন শরীক উপাস্য আছে, 
(যে তাদেরকে সওয়াব দেওয়ার ওয়াদা দিয়েছে )? থাকলে তাদের শরীক উপাস্যদেরকে 
উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয় (মোটকথা, এই বিষয়বস্তু কোন এঁশী কিতাবে 
নেই এবং অন্যান্য পম্থায়ও আমার শপথের অনুরূপ কোন ওয়াদা নেই; এমতাবস্থায় তারা 
কেউ অথবা তাদের কোন শরীক উপাস্য এবিষয়ে দায়িত্ব নিতে পারেনা। অতএব কিসের 
ভিত্তিতে দাবী করা হয়? অতঃপর কিয়ামতে তাদের লাল্ছনার কথা বণিত হয়েছে । 
সেই দিন স্মরণীয় ) সেদিন গোছার জ্যোতি প্রকাশ করা হবে এবং সিজদা করতে আহ বান 
করা হবে। (বুখারী ও মুসলিমের হাদীসে এর ঘটনা এরূপ বণিত আছেঃ কিয়ামতের 
মাঠে আল্লাহ্‌ তা'আলা স্বীয় গোছা প্রকাশ করবেন। এটা আল্লাহ্‌র বিশেষ কোন গুণ, যাকে 
কোন মিলের কারণে গোছা বলা হয়েছে। কোরআনে এর অনুরূপ আল্লাহ্‌র হাতের কথা 


আছে। এগুলোকে ১৪ Liem অভিহিত করা হয়। এই হাদীসেই আছে, এই 


তাজাল্লী দেখে মুমিন নর-নারী সিজদায় পড়ে যাবে। কিন্তু যে ব্যক্তি দুনিয়াতে লোক দেখানো 
সিজদা করত, তার কোমর তক্তার ন্যায় সোজা থেকে যাবে-সে সিজদা করতে সক্ষম হবে না। 


সূরা কলম ৫৩৭ 


এখানে সিজদা করতে আহ্বান জানানোর অর্থ সিজদার আদেশ করা নয় + বরং এই তাজালীর 
প্রভাবে সকলেই বাধ্য হয়ে সিজদা করতে চাইবে । তাদের মধ্যে মুখমিনগণ তা করতে সক্ষম 
হবে এবং লোক দেখানো ইবাদতকারীরা ও কপট বিশ্বাসীরা সক্ষম হবে না। সুতবাং কাফি- 
ররাষে সক্ষম হবে না, তা বলাই বাহুল্য। কাফিররাও সিজদা করতে চাইবে। অতঃপর 
তারা সক্ষম হবে না। তাদের দৃষ্টি লেজ্জাবশত) অবনত থাকবে এবং তারা লান্ছনাগ্রস্ত 
হবে। (এর কারণ এই যে) তারা (দুনিয়াতে) যখন সহী সালামতে ছিল, তখন তাদেরকে 
সিজদা করতে আহ্বান জানানো হত। | অর্থাৎ ঈমান এনে ইবাদত করতে বলা হত। 
ঈমান ও ইবাদত ইচ্ছাধীন কাজ। দুনিয়াতে এই আদেশ পালন না করার কারণে আজ 
কিয়ামতে তাদের এই লান্ছনা হয়েছে। অন্য আয়াতে দুম্টি উপরে উত্থিত থাকার কথ! 
আছে। সেটা এর পরিপন্থী নয়। কারণ, মাঝে মাঝে বিস্ময়ের আতিশয্যে দৃষ্টি উপরে 
থাকবে এবং মাঝে মাঝে লজ্জার আতিশয্যে দৃষ্টি অবনত থাকবে। আযাবে বিলম্বকে 
কাফিররা তাদের প্রিয়পান্র হওয়ার প্রমাণ মনে করত। অতঃপর তাদের এই ধারণা খণ্ডন 
করা হয়েছে এবং এ প্রসঙ্গে রসূলুল্লাহ্‌ সো)-কে সান্ত্বনাও দেওয়া হয়েছে। অর্থাৎ উপরের 
আয়াত থেকে যখন জানা গেল যে, তারা আযাবের যোগ্য, তখন ] যারা এই কালামকে 
মিথ্যা বলে, তাদেরকে আমার হাতে ছেড়ে দিন (অর্থাৎ আযাবের বিলম্ব দেখে আপনি 
ঃখিত হবেন না)। আমি ক্রমে ক্রমে তাদেরকে (জাহান্নামের দিকে ) নিয়ে যাচ্ছি, তারা 
টেরও পায় না। আমি (দুনিয়াতে তাদেরকে আযাব না দিয়ে) তাদেরকে সময় দিই। 
নিশ্চয় আমার কৌশল বলিষ্ঠ । (অতঃপর তারা যে নবুয়ত অস্বীকার করে, সেজন্য বিস্ময় 
প্রকাশ করা হয়েছে) আপনি কি তাদের কাছে কোন পারিশ্রমিক চান? ফলে তাদের উপর 
জরিমানার বোঝা চেপেছে (তাই আপনার আনুগত্য করতে চাইছে না)। না তাদের 
কাছে গায়েবের খবর আছে, অতঃপর তারা তা (সংরক্ষিত রাখার জন্য ) লিপিবদ্ধ করছে £ 
(অর্থাৎ তারা কি আল্লাহ্‌র আদেশ-নিষেধ অন্য কোন পন্থায় জেনে নেয়, যদ্দরুন পয়গন্ম_ 
রের মুখাপেক্ষী নয়। বলা বাহুল্য উভয় বিষয় নেই। এমতাবস্থায় নবুয়ত অস্বীকার করা 
বিস্ময়কর ব্যাপার। অতঃপর রসূলুল্লাহ্‌কে সান্তনা দেওয়া হয়েছে। যখন জানা গেল যে, 
তারা কাফির, আযাবের যোগ্য এবং টিলা দেওয়ার উদ্দেশ্যে সময় দেওয়া হচ্ছে। প্রতিশ্চত 
সময়ে অবশ্যই আযাব হবে, তখন) আপনি আপনার পালনকর্তার আদেশের অপেক্ষায় 
সবর করুন এবং বিষণ্ণ মনে) মাছওয়ালা (ইউনুস পয়গণ্ধর ১-এর মত হবেন না।যে 
আযাব নাযিল না হওয়ার কারণে বিষন্ন মনে কোথাও চলে গিয়েছিল। একাধিক জায়গায় 
এই ঘটনা আংশিকভাবে বণিত হয়েছে। এ পর্যন্ত ইউনুস (আ)-এর সাথে তুলনায় বিষয়বস্তু 
শেষ হয়েছে। এখন উদ্দেশ্যের সাথে সম্পর্কযুক্ত কিছু ঘটনা বর্ণনা করা হচ্ছে ঃ সেই 
সময়টি স্মরণীয় ] যখন ইউনূস (আ) দুঃখাকুল মনে দোয়া করেছিল। [এই দুঃখ ছিল 
একাধিক দুঃখের সমম্টি--এক. সম্প্রদায়ের ঈমান না আনার, 75. আযাব টলে যাওয়ার, 
তিন. আল্লাহ্‌ তা' আলার প্রকাশ্য অনুমতি ব্যতিরেকে স্থানান্তরে গমন করার, এবং চার. মাছের 


Ag পাঠ سر‎ 


পেটে আবদ্ধ হওয়ার। দোয়া ছিল এই $ এজ এত পাঠ 


اس سے কা‏ 


৫৩৮ তফসীরে মা"আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


سس 


AS |‏ 3 و 
(৬৮০১) 21 ১০ ৩১৮5 ---এর উদ্দেশ্য ছিল ক্ষমা ও আট কাবস্থা থেকে মুক্তি প্রার্থনা‏ 


করা। সে মতে আল্লাহ্‌র অনুগ্রহে ইউনুস ری‎ মাছের পেট থেকে মুক্তিলাভ করেন। এ 
সম্পর্কে বলা হয়েছেঃ) যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত, তবে সে (যে 
প্রান্তরে মাছের পেটে নিক্ষিপ্ত হয়েছিল, সেই ) জনশূন্য প্রান্তরে নিন্দিত অবস্থায় নিক্ষিপ্ত হত। 
(সামাল দেওয়ার অর্থ তওবা কবল করা এবং নিন্দিত অবস্থার অর্থ তার ইজতিহাদী ভুলের 
কারণে আল্লাহ্র পক্ষ থেকে সে নিন্দিত হয়েছিল। এই আয়াত এবং সূরা সাফফাতের 
আয়াতের সারমর্ম এই যে, তওবা কবুল না হলে মাছের পেট থেকে মুক্তি সম্ভবপর ছিল 
না! যদি তওবা করত এবং আল্লাহ্‌ তা'আলা কবুল না করতেন, তবে তওবার পাথিব 
_ বরকতত্বরূপ মাছের পেট থেকে মুক্তি তো হয়ে যেত, কিন্ত প্রান্তরে যে ভাবে পূর্বে নিক্ষিপ্ত 

হয়েছিল, মুক্তির পরও সেভাবে নিক্ষিপ্ত হত এবং তা নিন্দিত অবস্থায় হত। কিন্তু এখন 
নিন্দিত অবস্থায় নিক্ষিপ্ত হয়নি । কারণ তওবা কবুলের পর ভুলের কারণে নিন্দা করা 
হয় না)। অতঃপর তার পালনকর্তা তাকে (আরও বেশি) মনোনীত করলেন এবং তাকে 
(অধিক) সৎ কর্মীদের অন্তর্ভুক্ত করে নিলেন। [ পূর্ণ ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য সম্ভবত 
এই যে, ইজতিহাদ অনুযায়ী কাজ করার কারণে ইউনুসের ক্ষতি হয়েছে এবং আল্লাহর উপর 
ভরসা করার কারণে উপকার হয়েছে । অতএব, আযাবের ব্যাপারে আপনিও নিজের 
মতানূসারে তাড়াহুড়া করবেন নাঃ বরং আল্লাহ্‌র উপর ভরসা করুন। এর পরিণাম 
শুভ হবে। কাফিররা রসূলুল্লাহ সো)-কে পাগল বলত। সুরার শুরুতে এক ভঙ্গিতে তা 
খণ্ডন করা হয়েছে। এখন ভিন্ন ভঙ্গিতে তা খণ্ডন করা হচ্ছেঃ] কাফিররা যখন কোর- 
আন শুনে, তখন শেন্লুতার আতিশয্যে ) এমন মনে হয় যেন আপনাকে আছাড় দিয়ে ফেলে 
দেবে (এটা একটা বিশেষ বাকপদ্ধতি, যেমন বলা হয়ঃ অমুক ব্যক্তি এমন দৃষ্টিতে দেখে 


যেন খেয়ে ফেলবে। রাহুল মা'আনীতে আছে £ ০0 نظر آلی نظر یکاد یمد علی او‎ 


(535 08 উদ্দেশ্য এই যে, ক্রোধের আতিশয্যে তারা রসূলুল্লাহ সো)-কে অনিষ্টের দৃষ্টিতে 
দেখে এবং শেন্রুতাবশত তীর সম্পর্কে ) তারা বলে £ সে তো একজন পাগল (নাউমুবিল্লাহ্‌ ) 
অথচ এই কোরআন তো (যা আপনি পাঠ করেন) বিশ্বজগতের জন্য উপদেশ বৈ নয়। 
(পাগল ব্যক্তি এমন ব্যাপক উপদেশের কথাবার্তা বলতে পারে না। এতে তাদের দোষারো- 
পের জওয়াব হয়ে গেছে। শন্রুতাবশত বলে এ কথাটি যুক্ত হওয়ার কারণেও প্রমাণিত হয় 
যে, তাদের দোষারোপের ভিত্তি দুর্বল । কেননা, শল্রুতার আতিশয্যে যে কথা বলা হয়, 
তা জাক্ষেপযোগ্য নয় )। 


আনুষঙ্গিক জাতব্য বিষয় 

স্রা মূলকে সৃষ্ট জগতের চাক্ষুষ অভিক্ততা থেকে আল্লাহ্‌ তা'আলার অস্তিত্ব, তওহীদ, 
জ্ঞান ও শক্তির প্রমাণাদি বিরত হয়েছে। সূরা কলমে রসূলুল্লাহ (সা)-র প্রতি কাফিরদের 
দোষারোপের জওয়াব দেওয়া হয়েছে। তাদের সবপ্রথম দোষারোপ ছিল এই যে, তারা 


সূরা কলম ৫৩৯ 


আল্লাহ প্রেরিত পূর্ণ বুদ্ধিমান, পূর্ণ জ্ঞানী ও সর্বগুণে গুণান্বিত রসূলকে (নাউযুবিল্লাহ্‌) 
উন্মাদ ও পাগল বলত । এর কারণ হয় এই ছিল যে, ফেরেশতার. মাধ্যমে অবতীর্ণ ওহীর 
সময় তার প্রতিক্রিয়া রসূলুল্লাহ (সা)-র পবিত্র অঙ্গে ফুটে উঠত। এরপর তিনি ওহী 
থেকে প্রাপ্ত আয়াতসমূহ পাঠ করে শোনাতেন। এই গোটা ব্যাপারটি কাফিরদের জানও 
অনুভূতির উধ্র্বে ছিল । তাই তারা একে পাগলামি আখ্যা দিত। না হয় এর কারণ ছিল 
এই যে, তিনি স্বজাতি ও সারা বিশ্বে বিদ্যমান ধর্মীয় বিশ্বাসের বিপরীতে এই দাবী করেন 
যে, আরাধনার যোগ্য আল্লাহ্‌ ব্যতীত কেউ নেই। তারা যেসব স্বহস্তে নিমিত প্রতিমাকে 
খোদা মনে করত, সেগুলো যে জ্ঞান ও চেতনা থেকে মুক্ত এবং কারও উপকার বা ক্ষতি 
করতে অক্ষম, একথা তিনি প্রকাশ্যে বর্ণনা করেন। এই নতুন ধর্মবিশ্বাসে রসূলুল্লাহ সো)- 
এর কোন সাথী ছিল না। তিনি একাই এই দাবীনিয়ে আত্মরক্ষার বাহ্যিক সাজ-সরঞ্জাম 
ছাড়াই সারা বিশ্বের মুকাবিলায় দীড়িয়ে যান। বাহ্য দশাঁদের দৃষ্টিতে এই উদ্দেশ্যে সাফল্য 
লাভ করার কোন সম্ভাবনা ছিল না। তাই এরূপ দাবী নিয়ে দণ্ডায়মান হওয়াকে পাগলামী 
মনে করা হয়েছে। এছাড়া দোষারোপের উদ্দেশ্যেও তো দোষারোপ হতে পারে। এমতা- 
বস্থায় কোন কারণ ছাড়াই কাফিররা রসূলূল্লাহ্‌ সো)-কে পাগল বলত। সুরার প্রথম আয়াত- 
সমূহে তাদের এই ভ্রান্ত ধারণা শপথ সহকারে খণ্ডন করা হয়েছে । 


ASIA পাকা رح‎ ee سے‎ ASSIA শি حر‎ পান 


০9০ ০০১1 ০ ৩5০৬৪ ৩3 012 ৩ লুল অক্ষর‏ پمجنون 


একটি খণ্ড বর্ণ। কোরআন পাকের অনেক সূরার প্রারস্তে এ ধরনের খণ্ড বর্ণ ব্যবহৃত হয়েছে। 
আল্লাহ্‌ ও রসূল ব্যতীত এগুলোর অর্থ কারও জানা নেই। এ সম্পর্কে তথ্য অনুসন্ধান করতে 
উম্মতকে নিষেধ করা হয়েছে । 


কলমের অথ এবং কলমের ফযীলত £ এখানে কলমের অর্থ সাধারণ কলমও 
হতে পারে। এতে ভাগ্যলিপির কলম এবং ফেরেশতা ও মানবের লেখার কলম দাখিল আছে। 
এখানে বিশেষত ভাগ্যলিপির কলমও বোঝানো যেতে পারে। হযরত ইবনে আব্বাস (রা)-এর 
উক্তি তাই। এই বিশেষ কলম সম্পর্কে হযরত ওবাদা ইবনে সামেত রো)-এর রেওয়া- 
য়েতে রসূলুল্লাহ (সা) বলেন $ সর্বপ্রথম আল্লাহ্‌ তা'আলা কলম স্থস্টি করেন এবং তাকে 
লৈখার আদেশ করেন। কলম আরয করল £ কি লিখব? তখন আল্লাহ্র তকদীর 
লিপিবদ্ধ করতে আদেশ করা হল! কলম আদেশ অনুযায়ী অনন্তকাল পর্যন্ত সম্ভাব্য সকল 
ঘটনা ও অবস্থা লিখে দিল। সহীহ মুসলিমে হযরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর (রা)-এর রেও- 
য়ায়েতে রসূলুল্লাহ সো) বলেন £ আল্লাহ্‌ তা'আলা সমগ্র সৃষ্টির তকদীর আকাশ ও পৃথিবী 
সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখে দিয়েছিলেন। 


হযরত কাতাদাহ্‌ (র) বলেন £৪ কলম আল্লাহ্‌ প্রদত্ত একটি বড় নিয়ামত । কেউ কেউ 
বলেছেন 8 আল্লাহ্‌ তা'আলা সর্বপ্রথম তকদীরের কলম সৃষ্টি করেছেন। এই কলম 
সমগ্র সৃষ্ট জগৎ ও সৃষ্টির তকদীর লিপিবদ্ধ করেছে। এরপর দ্বিতীয় কলম সৃষ্টি করেছেন। 


سر ری سس ی 


এই কলম দ্বারা পৃথিবীর অধিবাসীরা লেখে এবং লেখবে। সূরা ইকরার wl ۳۳ 35 
এই কলমের উল্লেখ ۱ 


৫8০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


আয়াতে কলম বলে যদি সর্বপ্রথম সৃষ্টি তকদীরের কলম উদ্দেশ্য হয়, তবে এর 
_ মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্ব বর্ণনাসাপেক্ষ নয়। কাজেই এর শপথ করা উপযুক্ত হয়েছে। পক্ষান্তরে 
যদি তকদীরের কলম, ফেরেশতাদের কলম ও মানুষের কলমসহ সাধারণ কলম উদ্দেশ্য 
হয়, তবে এর শপথ করার কারণ এই যে, দুনিয়াতে বড় বড় কাজ কলমের মাধ্যমেই সম্পন্ন 
হয়। দেশ বিজয়ে তরবারির চাইতে কলম যে অধিক কার্যকর হাতিয়ার, এ কথা সর্বজন- 
বিদিত। আবু হাতেম বস্তী (রে) এই বিষয়বস্তই দুটি কবিতায় ব্যক্ত করেছেন $ 


تاد او وین 


রাও 


অর্থাৎ যদি বার পুরুষরা কোনদিন তাদের তরবারির শপথ করে এবং একে সম্মান 
ও গৌরবের কারণ মনে করে, তবে লেখকদের কলম ও তাদের সম্মান ও শ্রেষ্ঠত্ব চিরতরে 
বৃদ্ধি করার জন্য যথেম্ট। কেননা, স্বয়ং আল্লাহ্‌ তা“আলা কলমের শপথ করেছেন! 

সারকথা, আয়াতে কলম এবং কলম দ্বারা যা কিছু লেখা হয়, তার শপথ করে আল্লাহ্‌ 


ww A a AT سم‎ 


তা'আলা কাফিরদের দোষারোপ খণ্ডন করে বলেছেন £ = ر‎ ৪৯৪৭ ১০৪1৩ 


রি | তিক ے‎ 
۳م‎ 


অর্থাৎ আপনি আপনার পালনকর্তার অনুগ্রহ ও কৃপায় কখনও পাগল নন।‏ پمچنون 


و we‏ عم 
যোগ করে দাবীর স্বপক্ষে দলীলও দেওয়া হয়েছে যে, যার প্রতি‏ بنعمة ر پکی এখানে‏ 


পি রগ 7‏ سے 


আল্লাহ্‌র অনুগ্রহ ও কৃপা থাকে,সে কিরাপে পাগল হতে পারে? তাকে যে পাগল বলে, সে 
নিজেই পাগল। 

আলিমগণ বলেনঃ কোরআন পাকে আল্লাহ্‌ তা“আলা যে বস্তর শপথ করেন, তা 

ee ASIA OO 

শপথের বিষয়বস্তুর পক্ষে সাক্ষ্য-প্রমাণ হয়ে থাকে। এখানে ما پسطر و نی‎ বলে বিশ্ব- 
ইতিহাসের যা কিছু লেখা হয়েছে এবং লেখা হচ্ছে, তাকে সাক্ষ্য-প্রমাণরূপে উপস্থিত করা 
হয়েছে। বলা হয়েছে, বিশ্ব-ইতিহাসের পাতা খুলে দেখ, এমন মহান চরিত ও কর্মের 
অধিকারী ব্যক্তি পাগল হতে পারে কি? এরাপ ব্যক্তি তো অপরের জ্ান-বুদ্ধির সংস্কারক 
হয়ে থাকে। অতঃপর উপরোক্ত বিষয়বস্তুর সমর্থনে বলা হয়েছেঃ 


A رد‎ ad Gat her 9 


০৮০০৯ ا ن لک لا جرا‎ অর্থাৎ আপনার জন্য অশেষ পুরক্ষার রয়েছে। 


সূরা কলম ৫৪১ 


উদ্দেশ্য এই যে, আপনার যে কাজকে তারা পাগলামি বলছে, সেটা আল্লাহ্‌ তা'আলার সর্বা- 
ধিক প্রিয় কাজ। এর জন্য আপনাকে পুরস্কৃত করা হবে। পুরস্কারও এমন, যা কখনও 
নিঃশেষ হবে না-চিরন্তন। জিক্তাসা করি, কোন পাগলকে তার কর্মের জন্য পুরস্কৃত করা 
হয় কিঃ অতঃপর আরেকটি বাক্য দ্বারা এই বিষয়বস্তুর আরও সমর্থন করা হয়েছে 8 


یم পপ‏ ری وو مص A‏ 


এতে রসূলে করীম (সো)-র উত্তম চরিত্র সম্পর্কে‏ و نک لعلی خلق ع 
পার্ট “‏ 


رر 
চিন্তা-ভাবনা করার নির্দেশ প্রদান করা হয়েছে। বলা হয়েছে ঃ জ্তানপাপীরা, তোমরা একটু‏ 
চিন্তা করে দেখ, দুনিয়াতে যারা পাগল ও উন্মাদ, তাদের চরিত্র ও কর্ম কি এরাপ হয়ে থাকে?‏ 


রস্লুল্লাহ (সা)-র মহৎ চরিন্র ঃ হযরত ইবনে আব্বাস (রা) বলেন £ মহৎ চরিত্রের 
অর্থ মহৎ ধর্ম। কেননা, আল্লাহ্‌ তাআলার কাছে ইসলাম ধর্ম অপেক্ষা অধিক প্রিয় কোন 
ধর্ম নেই। হযরত আয়েশা রো) বলেন $ স্বয়ং কোরআন রসূলে করীম (সা)-এর মহৎ 
চরিত্র অর্থাৎ কোরআন পাক যেসব উত্তম কর্ম ও চরিন্ত্র শিক্ষা দেয়, তিনি সেসবের 
বাস্তব নমুনা। হযরত আলী রো) বলেন £ মহৎ চরিত্র বলে কোরআনের শিষ্টাচার বোঝানো 
হয়েছে অর্থাৎ যেসব শিম্টাচার কোরআন শিক্ষা দিয়েছে। সব উক্তির সারমর্ম প্রায় এক। 
রসূলে করীম সো)-এর সত্তায় আল্লাহ্‌ তাআলা যাবতীয় উত্তম চরিব্র পূর্ণ মান্রায় সনিবেশিত 


করে দিয়েছিলেন । তিনি নিজেই বলেন ঃ پعئت لالمم معا رم | لا خلا ق‎ অর্থাৎ 
আমি উত্তম চরিন্রকে পূর্ণতা দান করার জন্যই প্রেরিত হয়েছি।---€(আবৃ হাইয়ান ) 

হযরত আনাস (রা) বলেন £ আমি সুদীর্ঘ দশ বছরকাল রস্লুল্াহ্‌ (সা)-র খিদমত 
করেছি। এই সুদীর্ঘ সময়ের মধ্যে আমি যেসব কাজ করেছি, সে সম্পর্কে তিনি কখনও 
বলেন নি যে, কাজটি এভাবে কেন করলে, অমুক কাজটি করলে না কেন? অথচ দশ বছর 
সময়ের মধ্যে অনেক কাজ তার রুচি বিরুদ্ধও হয়ে থাকবে ।---( বুখারী, মুসলিম ) 


হযরত আনাস রো) আরও বলেন £ তাঁর উত্তম চরিত্রের কথা কি বলব, মদীনার কোন 
বাদীও তার হাত ধরে যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারত ।---( বুখারী ( 

হযরত আয়েশা রো) বলেন ঃ রসূলুল্লাহ সো) কখনও স্বহস্তে কাউকে প্রহার করেন নি। 
তবে জিহাদের ময়দানে কাফিরদেত্কে আঘাত করা ও হত্যা করা প্রমাণিত আছে। এছাড়া 
তিনি কোন খাদিমকে অথবা স্ত্রীকে প্রহার করেন নি। তাদের মধ্যে কারও কোন ভুলভ্ান্তি 
হলে তিনি প্রতিশোধ গ্রহণ করেন নি। তবে কেউ আল্লাহর আদেশ লংঘন করলে তাকে 
শরীয়তসম্মত শাস্তি দিয়েছেন ।---€ মুসলিম) 

হযরত জাবের (রো) বলেনঃ রসূলুল্লাহ (সা) কোন সওয়ালের জওয়াবে কখনও 
“না, বলেন নি। ----( বুখারী, মুসলিম ) ۰ 

হযরত আয়েশা (রা) বলেন £ রসূলুল্লাহ (সা) অশ্লীলভাষী ছিলেন না এবং অশ্লীলতার 
ধারে-কাছেও যেতেন না। তিনি বাজারে হট্টগোল করতেন না এবং মন্দ ব্যবহারের জওয়াবে 
মন্দ ব্যবহার করতেন না, বরং ক্ষমা ও মার্জনা করে দিতেন। হযরত আবুদ্দারদা রো) 
বলেন $ রসুলে করীম (সা)-এর উক্তি এইযে, আমলের দাঁড়ি-পাল্লায় উত্তম চরিত্রের সমান 


৫8 তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


পতিত হবে। (সেমতে কিছুদিন পরেই তারা নিহত ও বন্দী হয়েছে। মুনাফিকদের সারা 
জীবন আক্ষেপ ও পরিতাপের মধ্যেই অতিবাহিত হয়েছে । কারণ, মুসলমানদের সংখ্যা 
দিন দিন বেড়ে যাচ্ছিল এবং তাদের সংখ্যা হ্রাস পাচ্ছিল)। এবং (পরকালে ) আল্লাহ্‌ 
তাআলা তাদের প্রতি ক্রুদ্ধ হবেন, তাদেরকে রহমত থেকে দূরে রাখবেন এবং তাদের জন্য 
জাহান্নাম প্রস্তত করে রেখেছেন । এটা খুবই মন্দ ঠিকানা । (অতঃপর এই শাস্তির এ বলে 
আরো দৃঢ় করা হচ্ছে যে ) নভোমণ্ল'ও ভূমগুলের বাহিনীসমূহ আল্লাহরই এবং আল্লাহ্‌ 
পরাক্রমশালী (অর্থাৎ পূর্ণ শক্জিমান। ইচ্ছা করলে যে কোন একটি বাহিনী দ্বারা সকলকে 
নিশ্চিহ করে দিতেন । কারণ তারা এরই উপযুক্ত । কিন্তু যেহেতু তিনি ) প্রক্তাময় (তাই 
উপযোগিতার কারণে শাস্তিদানের ব্যাপারে অবকাশ দেন )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


সূরার প্রথম তিন আয়াতে এই প্রকাশ্য বিজয়ের ক্ষেত্রে রসূলুল্লাহ (সা)-কে প্রদত্ত বিশেষ 
মিয়ামতসমূহ বণিত হয়েছে। হৃদায়বিয়ার সফর সঙ্গী কয়েকজন সাহাবী আরয করলেন £ 
ইয়া রাসূলাল্লাহ ! এসব নিয়ামত তো আপনার জন্য । এগুলো আপনার জন্য মৌবারক 
হোক । কিন্তু আমাদের জন্য কি? এরই পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াতসমূহ অবতীর্ণ হয়। 
এসব আয়াতে সরাসরি হদায়বিয়ায় উপস্থিত সাহাবায়ে কিরামকে প্রদত্ত নিয়ামতসমূহ 
বর্ণনা করা হয়েছে । এসব নিয়ামত যেহেতু ঈমান ও রসুল (সা)-এর আনুগত্যের কারণ হয়েছে, 
তাই এগুলো সব মু'মিনও শামিল । কারণ, যে কেউ ঈমান ও আনুগত্যের পূর্ণতা লাভ করবে, 
সেই এসব নিয়ামতের 22197 ۶5 ۱ 


35555 
৬ و ل‎ ৫ 
ce P2421 G55 کی ما پیا 1 مس اللو‎ রন 
نے ہے ا‎ (৮৫ 
৬৪৮ ৩2751 ০০০ 4৮০ 2 ৫৫৩৬ کے‎ ۳ 
5 GEE 52758 9126 


(৮) আমি আপনাকে প্রেরণ করেছি অবস্থা ব্যক্তকারী রূপে, সুসংবাদদাতা 5 UF 
প্রদশশনকারী রূপে, (৯) যাতে তোমরা আল্লাহ ও রসূলের প্রতি বিশ্বাস স্থাপন কর এবং তাকে 
সাহায্য ও সম্মান কর এবং সকাল-সন্ধ্যায় আল্লাহর পবিভ্রতা ঘোষণা কর। (১০) যারা 
আপনার কাছে আনুগত্যের শপথ করে, তারা তো আল্লাহর কাছে আনুগত্যের শপথ করে। 
আল্লাহ্‌র হাত তাদের হাতের উপর রয়েছে। অতএব যে শপথ ডঙ করে, অতি অবশ্যই সে তা 














সূরা ফাত্হ ۵ 


নিজের ক্ষতির জন্যই করে এবং যে আল্লাহ্‌র সাথে 5۳5 অঙ্গীকার পূর্ণ করে, আল্লাহ্‌ 5 
তাকে মহা পুরস্কার দান ۹۱ 


a 


তফসীরের সার-সংক্ষেপ 


(হে মুহাম্মদ !) আমি আপনাকে (কিয়ামতের দিন উম্মতের ক্রিয়াকর্মের ) সাক্ষ্য- 
দাতা রূপে সাধারণত ) এবং (দুনিয়াতে বিশেষভাবে মুসলমানদেরকে ) সুসংবাদদাতা রূপে 
এবং (কাফিরদেরকে ) ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি, (হে মুসলমানগণ ! আমি 
তাঁকে এ কারণে রসূল করে প্রেরণ করেছি) যাতে তোমরা আল্লাহ ও রসলের প্রতি বিশ্বাস স্থাপন 
কর এবং তাকে ( ধর্মের কাজে ) সাহায্য ও সম্মান কর (বিশ্বাসগতভাবেও অর্থাৎ আল্লাহ্‌ 
তা'আলাকে সর্বগুণে গুণান্বিত এবং সবপ্রকার দোষজূটি থেকে পবিন্র মনে করে এবং কার্য- 
গতভাবেও অর্থাৎ তাঁর আনুগত্য করে )। এবং সকাল -সন্ধ্যায় তার পবিভ্রতা (ও মহিমা ) 
ঘোষণা কর । ( এই পবিত্রতা ঘোষণার তফসীর নামায হলে সকাল-সন্ধ্যার ফরয নামায 
বোঝানো হয়েছে । নতুবা সাধারণ যিকর যদিও তা মুস্তাহাব হয়__ বোঝানো হয়েছে। অতঃপর 
কতিপয় বিশেষ হক সম্পর্কে ইরশাদ হচ্ছে ঃ) যারা আপনার কাছে (হুদায়বিয়ার দিবসে এ 
বিষয়ে ) শপথ করছে (অর্থাৎ অজীকার করেছে ) যে, জিহাদ থেকে পলায়ন করবে না, তারা 
বাস্তবে আল্লাহ্‌ তা'আলার কাছে শপথ করছে । (কেননা, উদ্দেশ্য আপনার কাছে এ বিষয়ে 
শপথ করা যে, আল্লাহ, তাআলার বিধি-বিধান তারা প্রতিপালন করবে । অতএব যেন ) 
আল্লাহ্‌র হাত তাদের হাতের উপর রয়েছে। অতঃপর (শপথ করার পর ) যে ব্যক্তি এই 
অঙ্গীকার ভঙ্গ করবে (অর্থাৎ আনুগত্যের পরিবর্তে বিরুদ্ধাচরণ করবে ১, তার অঙ্গীকার 
ভঙ্গের শাস্তি তার উপরই বর্তাবে এবং যে ব্যক্তি আল্লাহ্‌র সাথে ক্লুত অঙ্গীকার পূর্ণ করবে, 
সত্বরই আল্লাহ্‌ তাকে মহা পুরস্কার দান করবেন। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


পূর্ববর্তী আয়াতসমূহে রসূলুল্লাহ (সা) ও তাঁর উম্মতকে বিশেষ 0 
ওয়ানে অংশগ্রহণকারীদেরকে প্রদত্ত নিয়ামতসমূহ বণিত হয়েছে। এসব নিয়ামত দানকারী 
ছিলেন আল্লাহ এবং দানের মাধ্যম ছিলেন রসূলুল্লাহ্‌ সো)। তাই এর সাথে মিল রেখে আলোচ্য 
আয়াতসমূহে আল্লাহ্‌ ও রসূলের হক এবং তাঁদের প্রতি সম্মান ও সন্দরম প্রদর্শনের কথা বলা 
হচ্ছে। প্রথমে রসূলুল্লাহ সো)-কে এ করে তার তিনটি গুণ উল্লেখ করা হয়েছে ঃ 

نذ پ رو مپشتر ,شا هد 
১৪) ৬ শব্দের অর্থ সাক্ষী । এর উদ্দেশ্য তাই, যা সূরা নিসার ১1০৯9‏ 


A তা 31 Le ر ۹پ سے‎ 


আয়াতের তফসীরে‏ جنا سن کل ০ ০৯ ৩৯৩ ১৪৬1‏ صو لاہ شهیدا 


তাঁর উম্মত সম্পর্কে সাক্ষ্য দেবেন যে,‏ ججومو و رچچو چھ ہپ جع 
তিনি আল্লাহ্‌র পয়গাম তাদের কাছে পৌছে দিয়েছেন। এরপর কেউ আনুগত্য করেছে‏ 


৫৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


এবং কেউ নাফরমানী করেছে । এমনিভাবে নবী করীম (সা)-ও তাঁর উম্মতের ব্যাপারে 
সাক্ষ্য দেবেন। সুরা নিসার আয়াতের তফসীরে কুরতুবী লিখেন £ পয়গম্থরগণের এই 
সাক্ষ্য নিজ নিজ যমানার লোকদের সম্পর্কে হবে যে, তাঁদের দাওয়াত কে কবুল করেছে 
এবং কে বিরোধিতা করেছে। এমনিভাবে রসূলুল্লাহ সো)-র সাক্ষ্য তার আমলের লোক- 
দের সম্পর্কে হবে । কেউ কেউ বলেন, এই সাক্ষ্য সমস্ত উম্মতের পুণ্য ও পাপ কাজ সম্পর্কে 
হবে। কেননা, কোন কোন রেওয়ায়েত থেকে জানা যায় যে, উম্মতের ক্রিয়াকর্ম সকাল- 
সন্ধ্যায় রসূলুল্লাহ (সা)-র সামনে পেশ করা হয় । কাজেই তিনি সমস্ত উম্মতের ক্রিয়া- 
কর্ম সম্পকে অবহিত হবেন ।--( কুরতুবী ) 


৬৯ শব্দের অর্থ সুসংবাদদাতা এবং ১১ শব্দের অর্থ সতর্ককারী। উদ্দেশ্য 
এই যে, রসূলুললাহ্‌ সো) উশ্মমতের আনুগত্যশীল মুর্মিনদেরকে জান্নাতের সুসংবাদ দেবেন 
এবং কাফির পাপাচারীদেরকে আযাবের ব্যাপারে সতর্ক করবেন। অতঃপর রসূল প্রেরণের 
লক্ষ্য এই বর্ণনা করা হয়েছে যে, তোমরা আল্লাহ্‌ ও তদীয় রসূলের প্রতি বিশ্বাস স্থাপন কর। 


ঈমানের সাথে আরও তিনটি গুণ উল্লেখ করা হয়েছে, যা ঈমানদারদের মধ্যে থাকা বিধেয়_: 
3 ۸ و ن و‎ IR و ۸ و و ی و‎ ৬ পাকি 


تسبجو ه ی ثو تر و منعز رو ؛ 


" تعز پر 6« نعز ر و‎ ধাতু থেকে উভভূত। এর অর্থ সাহায্য করা। দাশুকেও 
এ কারণে نعز یز‎ বলা হয় যে, অপরাধীকে দণ্ড দিলে প্রকৃতপক্ষে তাকে সাহায্য করা হয়। 
---( মুফরাদাতুল-কোরআন) 


& 59 শব্দটি 7৯5 5 ধাতু থেকে উভ্ভূত। এর অর্থ সম্মান করা ।& 524৯) 
শব্দটি 6২৫১ ধাতু থেকে উভ্ভূত। এর অর্থ পবিত্রতা বর্ণনা করা। সর্বশেষ শব্দটি নিশ্চিত- 


রূপে আল্লাহ্‌র জন্যই হতে পারে। তাই এর সর্বনাম দ্বারা আল্লাহ্‌ ছাড়া অন্য কাউকে বোঝা- 
নোর সম্ভাবনা নেই । এ কারণেই অধিকাংশ তফসীরবিদ প্রথমৌক্ত দুই বাক্যের সর্বনাম 
দ্বারাও আল্লাহ্‌কেই বুঝিয়েছেন। অর্থ এইযে, বিশ্বাস স্থাপন কর এবং আল্লাহকে অর্থাৎ তাঁর 
দীনকে ও রসূলকে সাহায্য কর, তাঁর প্রতি সম্মান প্রদর্শন কর ও তাঁর পবিন্রতা বর্ণনা কর। 
কেউ কেউ প্রথমোক্ত দুই বাক্যের সর্বনাম দ্বারা রসূলকে বুঝিয়ে এরূপ অর্থ করেন যে, রস্লকে 
সাহায্য কর, তীর প্রতি সম্মান প্রদর্শন কর এবং আল্লাহ্‌র পবিভ্রতা বর্ণনা কর। কিন্তু কেউ 
কেউ মন্তব্য করেছেন যে, এতে সর্বনামসমূহের বিভিন্নতা জরুরী হয়ে পড়ে, যা অলংকার- 
শাস্ত্রের নীতি বিরুদ্ধ । এরপর হদায়বিয়ার ঘটনার দশম অংশে বণিত বায়'আতের কথা 
উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেন £ যারা রসূলুল্লাহ সো)-র হাতে বায়'আত করেছে, 
তারা যেন স্বয়ং আল্লাহ্‌র হাতে বায়'আত করেছে। কারণ, এই বায়"আতের উদ্দেশ্য আল্লাহ্‌র 
আদেশ পালন করা ও তাঁর সন্তুষ্টি অর্জন। কাজেই তারা যখন রসূলের হাতে হাত রেখে বায়- 
“আত করল, তখন যেন আল্লাহ্‌র.হাতেই বায়'আত করল । আল্লাহ্‌র হাতের স্বরূপ কারও 
জানা নেই এবং জানার চেস্টা করাও দুরস্ত নয়। 


সূরা ফাতৃহ ৷ ৫৭ 


বায়‘আতের আসল শর্ত কোন বিশেষ কাজের জন্য শপথ গ্রহণ করা। একজন অপর- 

জনের হাতের উপর হাত রেখে শপথবাণী উচ্চারণ করা বায়‘আতের প্রাচীন ও মসনূন তরীক্কা। 

তবে হাতের উপর হাত রাখা শর্ত বা জরুরী নয়। যে কাজের অঙ্গীকার করা হয়, তা পূর্ণ করা 

আইনত ওয়াজিব এবং বিরুদ্ধাচরণ করা হারাম। তাই বলা হয়েছে যে, যে ব্যক্তি বায়‘আতের 

অঙ্গীকার ভঙ্গ করবে, সে নিজেরই ক্ষতি করবে । এতে আল্লাহ্‌ ও রসূলের কোন ক্ষতি হয় 
না। পক্ষান্তরে যে ব্যক্তি এই অঙ্গীকার পূর্ণ করবে, আল্লাহ.তাকে মহা পুরস্কার দান করবেন। 


22582 282 ںہ 
রি তে ৮৮‏ 5 اب চি‏ ات 
2৫ - < ০220‏ 0 رم 2 یہ ۱ و مر ی 


দক 162 


پر ی নট‏ با রা‏ 
< لب سول دم 3 EE‏ 
০১০৬‏ لہ 2 ও ۰ ৮৫‏ : 
یچ 22 13 ৮৪‏ 


(১১) মরুবাসীদের মধ্যে যারা গৃহে বনে রয়েছে, তারা আপনাকে বলবে £ আমরা 
আমাদের ধন-সম্পদ ও পরিবার-পরিজনের কাজে ব্যস্ত ছিলাম । অতএব, আমাদের পাপ 
মার্জনা করান । তারা মুখে এমন কথা বলবে, যা তাদের অন্তরে নেই। বলুন $ আল্লাহ 
তোমাদের ক্ষতি অথবা উপকার সাধনের ইচ্ছা করলে কে তাকে বিরত রাখতে পারে? বরং 
তোমরা যা কর, আল্লাহ সে বিষয় পরিপূর্ণ জ্ঞাত । (১২) বরং তোমরা ধারণা করেছিলে 
যে, রসূল ও মু’মিনগণ তাদের বাড়ী-ঘরে কিছুতেই ফিরে আসতে পারবে না এবং এই ধারণা 
তোমাদের জন্য খুবই সুখকর ছিল। তোমরা মন্দ ধারণার বশবতী হয়েছিলে। তোমরা ছিলে 
ধ্বংসমুখী এক সম্প্রদায় । (১৩) যারা আল্লাহ্‌ ও তার রসূলে বিশ্বাস করে না, আমি সেসব 

سس | 








৫৮ ۰ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


কাফিরের জন্য স্বলসন্ত অগ্নি প্রস্তুত রেখেছি। (১৪) নভোমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব আল্লাহ্রই । 
তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন। তিনি ক্ষমাশীল, পরম মেহেরবান। 


ود ...ھ٠‏ سح تن نس سر و سس سوت سس حر سس ۰ 


3 সার-সংক্ষেপ 


যেসব মরুবাসী (হদায়বিয়া সফর থেকে ) পশ্চাতে রয়ে গেছে, E 
তায়া সত্বরই (যখন আপনি মদীনায় পৌছবেন ) আপনাকে (মিছামিছি ) বলবে € আমরা 
আপনার সাথে যাইনি কারণ )আমরা আমাদের ধনসম্পদ ও পরিবার-পরিজনের কাজে ব্যস্ত 
ছিলাম। অতএব আমাদের জন্য (এই ত্রুটি ) মার্জনার দোয়া করুন। (এরপর আল্লাহ্‌ তা'আলা 
তাদের মিথ্যাচার প্রকাশ করে বলেন £) তারা মুখে এমন কথা বলে, যা তাদের অন্তরে নেই। 
[ অতঃপর রসূলুল্লাহ (সো)-কে শিক্ষা দেওয়া হচ্ছে যে, তারা যখন আপনার কাছে এই ওযর 
পেশ করে, তখন ] আপনি বলে দিন প্রেথমত এই ওযর সত্য হলেও আল্লাহ্‌ ও রসূলের অকাট্য 
নির্দেশের মুকাবিলায় তুচ্ছ ও বাতিল গণ্য হত। কেননা, আমি জিজ্ঞাসা করি, ) আল্লাহ্‌ 
তোমাদের ক্ষতি অথবা উপকার করার ইচ্ছা করলে কে তাঁর সামনে তোমাদের জন্য (উপকার 
ক্ষতি ইত্যাদি) কোন কিছুর ক্ষমতা রাখে £ (অর্থাৎ তোমাদের সত্তা অথবা তোমাদের ধন- 
দৌলত ও পরিবার-পরিজনের মধ্যে যে উপকার অথবা ক্ষতি তকদীরে অবধারিত হয়ে গেছে, 
তার খেলাফ করার ক্ষমতা কারও নেই। তবে শরীয়ত অনেক ক্ষেত্রে এই ধরনের আশংকার 
ওযর কবুল করে অনুমতি দিয়েছে, যদি সেই ওযর বাস্তবে সত্য হয়। আলোচ্য প্রশ্নে শরীয়ত 
বাড়ী-ঘরের ব্যস্ততাকে গ্রহণযোগ্য ওযর সাব্যস্ত করেনি যদিও তা বাস্তবসম্মত হয়। দ্বিতীয়ত, 
. তোমাদের পেশকৃত এই ওযর সত্যও নয় ۱ তোমরা মনে কর যে, আমি এই মিথ্যা সম্পর্কে 
অবগত নই, কিন্তু সত্য এই যে, ) আল্লাহ তা'আলা (যিনি ) তোমাদের সব কাজকর্ম সম্পর্কে 
সম্যক অবগত (তিনি আমাকে ওহীর মাধ্যমে অবহিত করেছেন যে, তোমাদের অনুপস্থিতির 
কারণ তা নয়, যা তোমরা বর্ণনা-করছ ) বরং (আসল কারণ এই যে,) তোমরা মনে করেছ 
যে, রসূল ও মুমিনগণ কখনও তাঁদের বাড়ী-ঘরে ফিরে আসতে পারবেন না € মুশরিকদের 
হাতে সবাই প্রাণ হারাবে) এবং এই ধারণা তোমাদের মনেও খুব সুখকর ছিল (আল্লাহ্‌ 
ও রসূলের প্রতি শত্রুতার কারণে এটা তোমাদের আন্তরিক কামনাও ছিল )। তোমরা মন্দ 
ধারণার বশবর্তী হয়েছিলে। তোমরা (এসব কুফরী ধারণার কারণে ) এক ধ্বংসমুখী সম্প্র- 
দায় ছিলে। (এসব শাস্তির খবর শুনে তোমরা এখনও ঈমানদার হয়ে গেলে ভাল, নতুবা ) 
যারা আল্লাহ্‌ ও তাঁর রসূলে বিশ্বাস করে না, আমি সেসব কাফিরের জন্য জ্বলন্ত অগ্নি প্রস্তুত 
করে রেখেছি । (মু'মিন ও অবিশ্বাসীদের জন্য এই আইন রচনার কারণে আশ্চর্যান্বিত হওয়া 
উচিত নয়, কেননা ) নভোমগ্ল ও ভূমণ্ডলের রাজত্ব আল্লাহরই ।: তিনি যাকে ইচ্ছা ক্ষমা 
করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন। (কাফির যদিও শাস্তির যোগ্য হয়, কিন্তু ) আল্লাহ ক্ষমা- 
শীল, পরম দয়ালু (কাজেই সেও খাটি মনে বিশ্বাস স্থাপন করলে তাকেও ক্ষমা করে দেন) । 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
উল্লিখিত 9 সেসব মরুবাসীর সাথে সম্পৃক্ত, যাদেরকে রসূলুল্লাহ (সো) 


সূরা ফাত্হ ৫৯ . 


হুদায়বিয়ার সফরে সঙ্গে চলার আদেশ দিয়েছিলেন; কিন্ত তারা নানা তালবাহানার আশ্রয় 
নেয়। হুদায়বিয়ার ঘটনার প্রথম অংশে একথা বণিত হয়েছে । কোন কোন রেওয়ায়েত 
থেকে জানা! যায় যে, তাদের কেউ কেউ পরবর্তীকালে তওবা করে এবং খাটি ঈমানদার হয়ে 
যায়। 


2 (2: রি রগ دو کہ‎ 24 ۳ 
$2/$ (৩১১৬ 20047 
ETE 

7 5 رگ و و 22 /2 


سج ھت 
58৮1‏ 
9 -- وليم فن قبل 


AIA? পার 


بع ی كوعدا با لیا مک AINE ILL SNL‏ 


TUTTE J 22 S2 | E سے یں‎ 
দি. 9 24 ৬ 2 পাপা Grr کم و‎ A2 9৮ 
خله‎ ৩ 4152) و‎ 28125: 025১7 ৯ 2 


ا Less we টিবি‏ ۱۹ د2 


(১৫) তোমরা যখন যৃদ্ধলব্ধ ধনসম্পদ সংগ্রহের জন্য যাবে, তখন যারা পশ্চাতে 
থেকে গিয়েছিল, তারা বলবে ঃ আমাদেরকেও তোমাদের সঙ্গে যেতে দাও । তারা আল্লাহ্র 
- 7م[‎ পরিবর্তন করতে চায় । বলুন £ তোমরা কখনও আমাদের সঙ্গে যেতে পারবে না। 
আল্লাহ্‌ পূর্ব থেকেই এরূপ বলে দিয়েছেন। তারা বলবে £ বরং তোমরা আমাদের প্রতি বিদ্বেষ 
পোষণ করছ । পরন্ত তারা সামান্যই বুঝে । (১৬) গৃহে অবস্থানকারী মরুবাসীদেরকে 
বলে দিন ঃ আগামীতে তোমরা এক প্রবল পরাক্রান্ত জাতির সাথে যুদ্ধ করতে 5155 ۱ 
তোমরা তাদের সাথে যুদ্ধ করবে, যতক্ষণ না তারা মুসলমান হয়ে যায়। তখন যদি তোমরা 
নির্দেশ পালন কর, তবে আল্লাহ তোমাদেরকে উত্তম পুরস্কার দেবেন। আর যদি পৃষ্ঠ প্রদর্শন 
কর যেমন ইতিপূৰে পৃষ্ঠ প্রদর্শন করেছ, তবে তিনি তোমাদেরকে হন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। 
(১৭) অন্ধের জন্য, খঞ্জের জন্য ও রুগ্নের জন্য কোন অপরাধ নেই এবং যে কেউ আল্লাহ্‌ ও 
তাঁর রসূলের আনুগত্য করবে, তাকে তিনি জান্নাতে দাখিল করবেন, যার তলদেশে নদী 
প্রবাহিত হয়। পক্ষান্তরে যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করবে, তাকে ঘন্ত্রণাদায়ক শান্তি দেবেন। 1 








৬০ FP মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


তফঙদীরের সার-সংক্ষেপ 


তোমরা সত্বরই যখন (খায়বরের ) যুদ্ধলব্ধ ধনসম্পদ সংগ্রহের জন্য যাবে, তখন 
যারা (হদায়বিয়ার সফর থেকে ) পশ্চাতে থেকে গিয়েছিল, তারা বলবে ۱ ۵9 
তোমাদের সাথে যাবার অনুমতি দাও । (এই আবেদনের কারণ ছিল যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহ 
করা। লক্ষণাদি দৃষ্টে এই সম্পদ লাভের বিষয় তাদের জানা ছিল এবং তারা তা প্রত্যাশাও 
করত। কিন্তু হদায়বিয়ার সফরে কম্ট ও ধ্বংসই অধিক প্রত্যাশিত ছিল। এ সম্পর্কে আল্লাহ্‌ 
বলেন ঃ) তারা আল্লাহ্‌র আদেশ পরিবর্তন করতে চায়। (অর্থাৎ আল্লাহ্‌র আদেশ ছিল 
এই যে, এই যুদ্ধে তারাই যাবে, যারা হুদায়বিয়া ও বায়'আতে রিষওয়ানে অংশগ্রহণ করেছিল। 
তাদের ব্যতীত অন্য কেউ যাবে নাঃ বিশেষত তারা যাবে না, যারা হুদায়বিয়ার সফরে অংশ- 
গ্রহণ করেনি এবং নানা তালবাহানার আশ্রয় নিয়েছে )। অতএব, আপনি বলে দিন, তোমরা 
কিছুতেই আমাদের সাথে যেতে পারবে না। (অর্থাৎ তোমাদের আবেদন আমরা মঞ্জর করতে 
পারি না। কারণ, এতে আল্লাহ্‌র আদেশ পরিবর্তন করার গোনাহ আছে। কেননা, ) আল্লাহ 
প্রথম থেকেই এই কথা বলে দিয়েছেন । অর্থাৎ [ হুদায়বিয়া থেকে ফিরে আসার পথেই 
আল্লাহ্‌ তা'আলা আদেশ দিয়েছেন যে, খায়বর যুদ্ধে হদায়বিয়ায় অংশগ্রহণকারীদৈর ব্যতীত 
কেউ যাবে না। বাহ্যত এই আদেশ কোরআনে উল্লিখিত নেই। এ থেকে বোঝা যায় যে, এই 
আদেশ অপঠিত ওহীর মাধ্যমে রসূলুল্লাহ (সা) লাভ করেছিলেন। এরূপ অপঠিত ওহী 
হাদীসের মাধ্যমে ব্যক্ত ۷ । একথাও সম্ভবপর যে, হদায়বিয়া থেকে প্রত্যাবর্তনের পথে 


পাতা‏ س۸ ৮‏ 5 £ سے 


অবতীর্ণ 2 ফাত্হের قریبا پیا‎ 4১ بهم‎ 1 আয়াতে খায়বরের বিজয় বোঝা'না 


. হয়েছে । সেমতে এই আয়াত ইঙ্গিত করেছে যে, খায়বরের বিজয় হুদায়বিয়ায় অংশগ্রহণ- 
কারিগণই লাভ করবে । আপনার এই কথা শুনে উত্তরে ] তখন তারা বলবে £ 5 
এখানে রসূলুল্লাহ সো)-র মুখের উপর বলা উদ্দেশ্য নয়; বরং তারা অন্যদেরকে বলবে 
যে, আমাদেরকে সাথে না নেওয়ার ব্যাপারটি আল্লাহ্‌র আদেশ নয়] বরং তোমরা আমাদের 
প্রতি বিদ্বেষ পোষণ করছ । ( তাই আমাদের অংশগ্রহণ তোমাদের মনঃপূত নয়। অথচ 
মুসলমানদের মধ্যে বিদ্বেষের কোন নামগন্ধও নেই।) বরং তারা অল্পই বুঝে । (পুরাপুরি 
বুঝলে আল্লাহ্‌র এই আদেশের রহস্য অনায়াসেই বুঝতে পারত যে, হুদায়বিয়ায় মুসলমানরা 
একটি বৃহত্তর আশংকার সম্মুখীন হয়েছে এবং অগ্রনিপরসক্ষায় উত্তীর্ণ হয়েছে । আর মুনা- 
ফিকরা তাদের পাথিব স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। এটাই বিশেষভাবে মুসলমানদের খায়বর 
যুদ্ধে যাওয়ার এবং মুনাফিকদের বঞ্চিত হওয়ার কারণ। এ পর্যন্ত খায়বর সম্পর্কিত বিষয়বস্ত 
বণিত হল। অতঃপর অপর একটি ঘটনা ইরশাদ হচ্ছেঃ) আপনি পশ্চাতে অবস্থানকারী 
মরুবাসীদেরকে (আরও) বলে দিন, (এক খায়বর যুদ্ধে না গেলে তাতে কি হল, সওয়াব হাসিল 
করার আরও অনেক সুযোগ ভবিষ্যতে আসবে । সেমতে ) সত্বরই তোমরা এমন লোকদের 
প্রতি (যুদ্ধ করার জন্য ) আহত হবে, যারা কঠোর যোদ্ধা ( এখানে পারস্য ও রোমের সাথে 
যদ্ধ বোঝানো হয়েছে )। [ দুররে মনসুর ] কেননা, তাদের সেনাবাহিনী ছিল প্রশিক্ষণপ্রাপ্ত 
ও অস্ত্রেশস্্রে সুসঙ্জিত। তোমরা তাদের সাথে যুদ্ধ করবে, যে পর্যন্ত না তারা বশ্যতা স্বীকার 
করে নেয়, (ইসলাম ধর্ম গ্রহণ করে অথবা ইসলামী রান্ট্রের আনুগত্য ও জিযিয়া দানে স্বীকৃত 


সূরা ফাত্হ ৬১ 


হয়। উদ্দেশ্য এই যে, তোমরা এ কাজের জন্য আহত হবে) অতএব (তখন ) যদি তোমরা 
আনুগত্য কর (এবং তাদের সাথে জিহাদ কর ) তবে আল্লাহ্‌ তা'আলা তোমাদেরকে উত্তম 
প্রতিদান দেবেন । আর যদি তোমরা তখনও পৃষ্ঠ প্রদর্শন কর, যেমন ইতিপূর্বে ( হুদায়বিয়া ) 
পৃষ্ঠ প্রদর্শন করছে, তবে তিনি যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। তেবে জিহাদে অক্ষম ব্যক্তিগণ 
এর আওতা বহির্ভত। সেমতে) অন্ধের জন্য কোন গোনাহ নেই, খ্জের জন্য কোন গোনাহ 
নেই এবং রুগ্নের জন্য কোন গোনাহ নেই। (উপরে জিহাদকারীদের জন্য জান্নাত ও 
নিয়ামতের যে ওয়াদা এবং জিহাদের প্রতি পৃষ্ঠ প্রদর্শনকারীদের জন্য যে শাস্তির খবর উচ্চা- 
রিত হয়েছে, তা বিশেষভাবে তাদের জন্যই নয় বরং) যে ব্যক্তি আল্লাহ ও রসূল সো)-এর 
আনুগত্য করবে, তাকে জান্নাতে দাখিল করা হবে, যার নিম্নদেশে নদী e এবং যে 
ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করবে, তাকে মন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। 


আন্ষজিক জ্ঞাতব্য বিষয় 


আলোচ্য আয়়াতসমূহে হুদায়বিয়া থেকে প্রত্যাবর্তনের পর সপ্তম হিজরীতে সংঘটিত 
ঘটনা সম্পর্কে আলোচনা করা হয়েছে । এ সময় রসূলুল্লাহ সো) যখন খায়বর যুদ্ধে গমন 
করার ইচ্ছা করলেন, তখন শুধু তাঁদেরকে সঙ্গে নিলেন, খারা হুদায়বিয়ার সফর ও বায়'আতে 
রিওয়ানে অংশগ্রহণ করেছিলেন ৷ আল্লাহ্‌ তা“আলা তার রসূল সো)-কে খায়বর বিজয় 
ও সেখানে প্রভূত গনীমতের মাল লাভের ওয়াদা দিয়েছিলেন । তখন যেসব মরুবাসী ইতি- 
পূর্বে হদায়বিয়ার সফরে আহত হওয়া সত্ত্বেও ওর পেশ করে অংশগ্রহণে বিরত ছিল, তারাও 
খায়বর যুদ্ধে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করল হয় এ কারণে যে, তারা লক্ষণাদি দৃষ্টে জানতে 
পেরেছিল যে, খায়বর বিজিত হবে এবং অনেক যুদ্ধলব্ধ সম্পদ অর্জিত হবে। না হয় এ কারণে 
যে, মুসলমানদের সাথে আল্লাহ্‌র ব্যবহার ও হদায়বিয়ার সন্ধির বিভিন্ন কল্যাণ দেখে জিহাদে 


অংশগ্রহণ না করার কারণে তারা অনুতপ্ত হয়েছিল এবং এখন জিহাদে শরীক হওয়ার 
Nd A IN و‎ 
ইচ্ছা জাগ্রত হয়েছিল। মোটকথা, তাদের জওয়াবে কোরআন বলেছেঃ ৬1৩৬5১১২ 


۵ مه نن 9 ۵ ee‏ 


আল্লাহ্‌র কালাম অর্থাৎ তাঁর আদেশ পরিবর্তন করতে চায় ।‏ 1 یبن د لر 1 ০‏ م الله 


এই আদেশের অর্থ খায়বর যুদ্ধ ও যুদ্ধলব্ধ সম্পদ বিশেষ করে হুদায়বিয়ায় অংশগ্রহণকারী- 
۱ Jan ۳۹ ৯ وړ کې هیر‎ ۳ I, ص‎ 
দের প্রাপ্য। এরপর من قتہل‎ Af dS UG کل لم‎ বাক্যেও হদায়বিয়ায় অংশগ্রহণ- 


কারীদের এই বিশেষত্বের উল্লেখ আছে। কিন্তু এখানে প্রশ্ন হয় ঘে, কোরআন পাকের কোথাও 
এই বিশেষত্বের উল্লেখ নেই । এমতাবস্থায় এই বিশেষত্বের ওয়াদাকে “আল্লাহ্‌র কালাম' 
ও “আল্লাহ বলে দিয়েছেন” বলা কিরূপে শুদ্ধ হতে পারে? | 

ওহী শুধু কোরআনে লীমাবদ্ধ নগ্ন, কোরআন ছাড়াও ওহীর মাধ্যমে আদেশ এসেছে 
এবং রসুলের হাদীসও আল্লাহর কালামের হুকুম রাখে ঃ আলিমগণ বলেন $ হুদায়বিয়ায় 


তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড‏ ۱ دن 


অংশগ্রহণকারীদের বিশেষত্ব সম্পর্কিত উল্লিখিত ওয়াদা কোরআন পাকের কোথাও স্পম্ট- 

ভাবে উল্লেখ করা হয়নি; বরং এই বিশেষত্বের ওয়াদা আল্লাহ্‌ তা'আলা “ওহী গায়র-মতনু' 

অর্থাৎ অপঠিত ওহীর মাধ্যমে হুদায়বিয়ার সফরে রসূলুল্লাহ্‌ সা)-কে দিয়েছিলেন । এ 
স্থলে একেই “আল্লাহ্‌র কালাম" ও “আল্লাহ্‌ ইতিপূর্বে বলে দিয়েছেন” বাক্য দ্বারা ব্যক্ত করা 
হয়েছে। এ থেকে জানা গেল যে, কোরআনের বিধানাবলী ছাড়া যেসব বিধান সহীহ হাদীস- 
সমূহে বর্ণিত হয়েছে, সেগুলোও এই আয়াত অনুযায়ী আল্লাহ্‌র কালাম'-ও আল্লাহ্‌র উক্তির 
মধ্যে দাখিল। যেসব ধর্মন্রষ্ট লোক রসূলুল্লাহ (সা)-র হাদীসকে ধর্মীয় প্রমাণ বলেই স্বীকার 
করে না, এসব আয়াত তাদের ধর্মন্রষ্টতা ফাঁস করে দেওয়ার জন্য 3:558۱ আরও 
একটি আলোচনাসাপেক্ষ বিষয় এই যে, হুদায়বিয়া সফরের. শুরুতে অবতীর্ণ এই সুরার অন্য 


0 ص‎ GAAS রি 


এক আয়াতে বলা হয়েছে যে بهم تھا ثریبا‎ | __--তফসীরবিদগণের ں‎ 


সত্যে এখানে ‘নিকটবর্তী বিজয়’ বলে খায়বর বিজয় বোঝানো হয়েছে । এভাবে কোরআন 
খায়বর বিজয় ও তার যুদ্ধলব্ধ সম্পদ হুদায়বিয়ায় অংশগ্রহণকারীদের পাওয়ার কথা এসে 
গেছে। এটাই “আল্লাহ্‌র কালাম” ও “আল্লাহ্‌র উক্তির" অর্থ হতে পারে। কিন্তু বাস্তব সত্য 
এই যে, এই আয়াতে যুদ্বলব্ধ সম্পদের ওয়াদা তো আছেঃ কিন্ত একথা কোথাও বলা হয়নি 
যে, এই যুদ্ধলব্ধ সম্পদ হুদায়বিয়ায় অংশগ্রহণকারীরাই বিশেষভাবে পাবে, অন্যেরা পাবে না। 
এই বৈশিষ্ট্যের কথা নিঃসন্দেহে হাদীস দ্বারাই জানা গেছে। অতএব, আল্লাহ্‌র কালাম' 
ও আল্লাহ্‌র উক্তি বলে এখানে হাদীসই বোঝানো হয়েছে। কেউ কেউ বলেন যে, ‘আল্লাহর 
কালাম’ বলে সূরা তওবার এই আয়াতকে বোঝানো হয়েছে $ 


ASI یہ مر‎ চিল পা سر‎ পা ASIII AT ABAD asda س-ہ‎ ATL ATA রা 
9৩ 0555 ہدا‎ ١ قل ل تخر جوا معی‎ (5০৫33 
٦ ASIA “ASG 5 مس مس و‎ 


معی عد وا - | نکم رضیتم با لقعود ارول سر 


তাদের এই উক্তি শুদ্ধ নয়। কারণ, এই আয়াতগুলো তাবুক যুদ্ধ সম্পর্কে অবতীর্ণ 
হয়েছে যার সমকাল খায়বর যুদ্ধের পর নবম হিজরী ।--_( কুরতুবী ) 


AS‏ مر ہی و بر ہے 


0১-_এতে হদায়বিয়া থেকে পশ্চাতে অবস্থানকারীদেরকে তাকীদ‏ لن لبعو نا 


সহকারে বলা হয়েছে 8 তোমরা কিছুতেই আমাদের সঙ্গে যেতে পারবে না। এই উক্তি 
বিশেষভাবে খায়বর যুদ্ধের সাথেই সম্পর্কযুক্ত । ভবিষ্যতে অন্য কোন জিহাদেও শরীক হতে 
পারবে না--আয়াত থেকে এটা জরুরী নয় । এ কারণেই পশ্চাতে অবস্থানকারীদের মধ্য 
থেকে মুযায়না ও জোহায়না গোত্রদ্বয় পরবর্তীকালে রসূলুল্লাহ্‌ (সা)-র সঙ্গী হয়ে বিভিন্ন 
যৃদ্ধে অংশগ্রহণ করেছেন ।---( রূহুল মা“আনী ) 


হুদায়বিয়ার সফর থেকে পশ্চাতে অবস্থানকারীদের কেউ কেউ পরে তওবা করে 
খাঁটি মুসলমান হয়ে গিয়েছিল $ হুদায়বিয়ার সফর থেকে যারা পশ্চাতে রয়ে গিয়েছিল, 


সূরা ফাত্হ ৬৩ 


তাদের সবাইকে খায়বরের জিহাদে অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছিল অথচ তাদের মধ্যে 
সবাই মুনাফিক ছিল না। কেউ কেউ মুসলমানও ছিল। কেউ কেউ যদিও তখন মুনাফিক 
ছিল, কিন্তু পরবতী কালে তারা সাচ্চা ঈমানদার হওয়ার সৌভাগ্য লাভ করেছিল । তাই এ 
ধরনের লোকদের সন্তষ্টির জন্য পরবতাঁ আয়াতসমূহ অবতীর্ণ হয়েছে । এসব আয়াতে 
তাদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে যে, আল্লাহ্‌র ওয়াদা অনুযায়ী খায়বর যুদ্ধ হদায়বিয়ায় 
অংশগ্রহণকারীদের জন্যই বিশেষভাবে নিদিষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু যারা খাঁটি মুসলমান 
এবং মনেপ্রাণে জিহাদে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের জন্যও ভবিষ্যতে আরও সুযোগ- 
সুবিধা আসবে। এসব সুযোগের কথা কোরআন পাক একটি বিশেষ ভবিষ্যদ্বাণীর আকারে 


বর্ণনা করেছে, যা রসূল করীম (সা)-এর ইন্তিকালের পর প্রকাশ পাবে। ইরশাদ হয়েছে ঃ 


م سیم ص 


এক সময় আসবে, যখন তোমাদেরকে‏ 69 سال عون الى د قوم او لی باس شد ید 


দাওয়াত দেওয়া হবে। এই জিহাদ একটি শক্তিশালী যোদ্ধা জাতির সাথে হবে।‏ تست 
ইতিহাস সাক্ষ্য দেয় যে, এই জিহাদ রসূলুল্লাহ সো)-র জীবদ্দশায় সংঘটিত হয়নি। কেননা,‏ 
প্রথমত, এরপর তিনি কোন যুদ্ধে মরুবাসীদেরকে দাওয়াত দিয়েছেন বলে প্রমাণে নেই;‏ 
দ্বিতীয়ত, এরপর এমন কোন বীরযোদ্ধা জাতির সাথে মুকাবিলাও হয়নি, যাদের বীরত্বের‏ 
উল্লেখ কোরআন পাক করছে। তাবুক যুদ্ধে যদিও যোদ্ধা জাতির সাথে মুকাবিলা ছিল;‏ 
কিন্তু এই যুদ্ধে মরুবাসীদেরকে দাওয়াত দেওয়ার প্রমাণ নেই এবং এতে কোন যুদ্ধও সংঘটিত‏ 
হয়নি । আল্লাহ্‌ তা“আলা প্রতিপক্ষের অন্তরে ভীতি সঞ্চার করে দেন। ফলে তারা সম্মুখ‏ 
সমরে অবতীর্ণই হয়নি । রসুলুল্লাহ (সা) ও সাহাবায়ে কিরাম বিনাযুদ্ধে তাবুক থেকে‏ 
ফিরে আসেন। হুনায়ন যুদ্ধেও মরুবাসীদেরকে দাওয়াত দেওয়ার প্রমাণ নেই এবং তখন‏ 
কোন সশস্ত্র ও বীরযোদ্ধা জাতির বিরুদ্ধে মুকাবিলাও ছিল না। তাই কোন কোন তফসীরবিদ |‏ 
বলেন যে, আয়াতে পারস্য ও রোম অর্থাৎ কিসরা ও কায়সারের জাতিসমূহ বোঝানো হয়েছে,‏ 

যাদের বিরুদ্ধে হযরত ওমর ফারুক রো)-এর আমলে জিহাদ হয়েছে ।---( কুরতুবী ) 


হযরত রাফে ইবনে খাদীজ (রো) বলেন £$ আমরা কোরআনের এই আয়াত পাঠ 
করতাম; কিন্তু আমাদের জানা ছিল না যে, এখানে কোন্‌ জাতিকে বোঝানো হয়েছে । অব- 
শেষে রসূলুল্লাহ সো)-র ইন্তিকালের পর হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর খিলাফত কালে 
তিনি আমাদেরকে বনী হুনায়ফা ও মোসায়লামা কাযযাবের জাতির বিরুদ্ধে জিহাদ করার 
দাওয়াতদেন। তখন আমরা বুঝতে পারলাম যে, এই আয়াতে এই জাতিকেই বোঝানো 
হয়েছে। কিন্তু এই দু”টি উক্তির মধ্যে কোন বিরোধ ও বৈপরীত্য নেই। 020 ٤1 শত্তি- 
শালী সকল প্রতিপক্ষই এর মধ্যে দাখিল থাকতে পারে। 


ইমাম কুরতুবী এই রেওয়ায়েত উদ্ধৃত করার পর বলেন £ হযরত সিদ্দীকে আকবর ও 
ফারূকে আযম (রা)-এর খিলাফত যে সত্যের অনুকূলে ছিল, এ আয়াত তার প্রমাণ । আলোচ্য 
আয়াতে স্বয়ং কোরআন তাঁদের দাওয়াতের কথা উল্লেখ করেছে। 


৬৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥॥ অস্টম খণ্ড 


سے ول د م دم 5 ود حدم سس ره و পণ ছি‏ 


حنی پسلموا (৪১ 514 /-_-হযরত উবাই এর কিরাআতে‏ او پسلمو ن 


A ۱ 
বলা হয়েছে। তদনৃযায়ী কুরতুবী ا و‎ ٩ 5 এর অর্থে ধরেছেন। অর্থাৎ সেই 


_ জাতির সাথে যুদ্ধ অব্যাহত থাকবে, যে পর্যন্ত না তারা আনৃগত্যশীল হয়ে যায়, ইসলাম গ্রহণ 
করে অথবা ইসলামী রান্ট্রের বশ্যতা স্বীকার করে । 


Gg مس مس‎ LATA A A 


ইবনে-আব্বাস রো) বলেন, উপরের‏ لپس علی لا ھی حر چ 


আয়াতে যখন জিহাদে অংশগ্রহণে পশ্চাতপদদের জন্য শাস্তির কথা উচ্চারিত হয়েছে, তখন 


সাহাবায়ে কিরামের মধ্যে কতক বিকলাঙ্গ লোক চিন্তাগ্রস্ত হয়ে পড়েন যে, তারা জিহাদে অংশ- 


গ্রহণ করার যোগ্য নয়। ফলে তারাও নাকি এই শাস্তির অন্তভূক্ত হয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে 


আলোচ্য আয়াত অবতীর্ণ হয়। এতে অন্ধ, খ্জ ও রুগ্রকে জিহাদের আদেশের আওতা-বহিভ্ভত 


1 و Ero,‏ من و AA A AI‏ ۱ | 
وعدم انه معام رة تخد وھا نعل BIL‏ 


করে দেওয়া হয়েছে 1--কুরতুবী ) 


গর 


০৯ পারা 9 وم رد وم 2مم‎ 5৪ اوہ‎ পে 2৫৫ 
لقل رزى انه عر اذ یسك تخت ارو‎ 

Ea PIAA‏ و ۰ 7 رر 2 ۱ ۔ ھ9 
EF AES rs El OPC ৮৮ ০‏ 
مه 2 کا کے سے سے رر ےو ود 7 .2 9 
9৫5২৮175241 ০৮4, 25426 £4৫ ০৬5৩ ৬2‏ 





ر 
পা তরু‏ 6 و 7 سس 407৫ গা‏ 25756 هم 2৫৫ | গর্ত‏ مر 2 
১1৮১‏ تایه 6৮6১5 ০৯৮]‏ 
له 2 یم 62۶ ۷ م6 ۱ 51 N25 2৫‏ ]و مم را و م 
مستقعا © و احرثه 515৬৪‏ قن اعاط اه بھاء 
۱ ر WNL IN‏ یه و 2 ,7 
دن اله عد یل شی قرا و 
(১৮) আল্লাহ্‌ মু'মিনদের প্রতি সন্তুষ্ট হলেন, যখন তারা বৃক্ষের নীচে আপনার কাছে‏ 
শপথ করল । আল্লাহ্‌ অবগত ছিলেন, যা তাদের অন্তরে ছিল । অতঃপর তিনি তাদের প্রতি‏ 


প্রশান্তি নাযিল করলেন এবং তাদেরকে আসন্ন বিজয় পুরস্কার দিলেন। (১৯) এবং বিপুল 


পরিমাণে যুদ্ধলব্ধ সম্পদ, ঘা তারা লাভ করবে। আল্লাহ্‌ পরাক্রমশালী ; প্রজ্ঞাময় । (২০) 
আল্লাহ তোমাদেরকে বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদের ওয়াদা দিয়েছেন, যা তোমরা লাভ 


করবে। তিনি তা তোমাদের জন্য ত্বরান্বিত করবেন। তিনি তোমাদের থেকে শব্দের স্তব্ধ 


সূরা ফাত্হ ) ৬৫ 


করে দিয়েছেন--যাতে এটা মুমিনদের জন্য এক নিদর্শন হয় এবং তোমাদেরকে সরল পথে 
পরিচালিত করেন । (২১) আরও একটি বিজয় রয়েছে যা এখনও তোমাদের অধিকারে 
আসেনি, আল্লাহ্‌ তা বেষ্টন করে আছেন। আল্লাহ্‌ সর্ব বিষয়ে ক্ষমতাবান। 


তফসীরের সার-সংক্ষেপ 

. নিশ্চিতই আল্লাহ্‌ ( আপনার সফরসঙ্গী ) মুসলমানদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, যখন 
তাঁরা আপনার কাছে রৃক্ষের নীচে (জিহাদে দৃঢ়পদ থাকার ) শপথ করছিল । তাদের অন্তরে 
যা কিছু ( আন্তরিকতা ও অঙ্গীকার পূর্ণ করার সংকল্প ) ছিল, আল্লাহ্‌ তাও অবগত ছিলেন। 
(তখন ) আল্লাহ তাদের অন্তরে প্রশান্তি সৃষ্টি করে দেন। (ফলে আল্লাহ্র আদেশ 
পালনে তারা মোটেই ইতস্তত করেনি। এগুলো ছিল ইন্দ্রিয় বহির্ভূত নিয়ামত। এর সাথে 
কিছু ইন্দ্রিয়গ্রাহ্য নিয়ামতও তাদেরকে দেওয়া হয়। সেমতে ) তাদেরকে বিজয় দান করেন 
(অর্থাৎ খায়বর বিজয় ) এবং € এই বিজয়ে ) বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদও (দিলেন) যা 
তারা লাভ করবে। আল্লাহ্‌ মহাপরাক্র মশালী, প্রজ্ঞাময় । (স্বীয় কুদরত ও রহস্য বলে যখন 
যাকে ইচ্ছা বিজয় দান করেন। এই খায়বর বিজয়ই শেষ নয় ॥ বরং) আল্লাহ্‌ তোমাদেরকে 
(আরও ) বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদের ওয়াদা দিয়ে রেখেছেন, যা তোমরা লাভ করবে। 
অতএব (সেসব সম্পদের মধ্য থেকে ) এটা তোমাদেরকে তাৎক্ষণিক দান করেছেন এবং 
€এই দানের জন্য খায়বরবাসী ও তাদের মিন্ন ) লোকদের হাত তোমাদের থেকে স্তব্ধ করে 
দিয়েছেন, (অর্থাৎ সবার অন্তরে ভীতি সঞ্চার করে দিয়েছেন। ফলে তারা আর বেশী হাত 
বাড়ানোর সাহস পায়নি। এতে করে তোমাদের পাথিব উপকারও উদ্দেশ্য ছিল, যাতে তোমরা 
আরাম ও স্থাচ্ছন্দ্য লাভ কর ) এবং (ধর্মীয় উপকারও ছিল ) যাতে এটা (অর্থাৎ এই ঘটনা) 
মুমিনদের জন্য (অন্যান্য ওয়াদা সত্য হওয়ার ) এক নিদর্শন হয় (অর্থাৎ আল্লাহ্‌র ওয়াদা 
সত্য হওয়ার ব্যাপারে ঈমান আরও মজবুত হয়) এবং যাতে (এই নিদর্শনের মাধ্যমে ) তোমা- 
দেরকে (ভবিষ্যতের জন্য প্রত্যেক কাজে ) সরল পথে পরিচালিত করেন (মানে তাওয়াক্কুল 
তথা আল্লাহ্‌র উপর ভরসার পথে। উদ্দেশ্য এই যে, চিরদিনের জন্য এই ঘটনা চিন্তা করে 
যাতে আল্লাহ্‌র প্রতি আস্থা রাখ। এভাবে ধর্মীয় উপকার দুটি হয়ে যায়। এক 5 


سے سال پر ہے 
ও বিশ্বাসগত উপকার, যা ৩ 99) 5 বলে বণিত হয়েছে এবং দুই. 2۳:5 9 5‏ 


উপকার, যা یهد یکم‎ বলে ব্যক্ত করা হয়েছে )। এবং আরও একটি বিজয় (প্রতিশুন্ত ) 


রয়েছে, যা (এ পর্যন্ত) তোমাদের অধিকারে আসেনি (অর্থাৎ মক্কা বিজয়। যা তখন পর্যন্ত 
বাস্তব রূপ লাভ করেনি) কিন্তু আল্লাহ্‌ তা'আলা তা বেষ্টন করে আছেন (যখন ইচ্ছা কর- 
বেন, তোমাদেরকে দান করবেন ) এবং (এরই কি বিশেষত্ব ) আল্লাহ্‌ তা'আলা সর্ব বিষয়ে 
সর্বশক্তিমান । 


৬৬ তফসীরে মা'আরেফুল-কোরআন |অষ্টম খণ্ড 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


موق رضی اه عن الم منیی او يبا يعو نى تحت الشجرة 


শট سر و نر سر‎ A 


হুদায়বিয়ার শপথ বোঝানো হয়েছে। ইতিপূর্বেও ان الٰذ ین یبا یعو نک‎ আয়াতে 


এর উল্লেখ করা হয়েছে । এই আয়াতও তারই তাকীদ। এই আয়াতে আল্লাহ্‌ তা'আলা এই 
শপথে অংশগ্রহণকারীদের প্রতি স্বীয় সন্তুষ্টি ঘোষণা করেছেন। এ কারণেই একে ‘বায় আতে 
রিযওয়ান' তথা সন্তম্টির শপথও বলা হয়। এর উদ্দেশ্য শপথে অংশগ্রহণকারীদের প্রশংসা 
করা এবং তাদেরকে অঙ্গীকার পূর্ণ করার প্রতি জোর তাকীদ করা। বুখারী ও মুসলিমে 
হযরত জাবের রো) বর্ণনা করেন, হুদায়বিয়ার দিনে আমাদের সংখ্যা ۳۹ চৌদ্দশ ৷ রসু- 


লুল্লাহ্‌ (সা) আমাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন ঃ ৮১১ /1 02) 0 {অৰ্থাৎ 
তোমরা ভূপৃষ্ঠের অধিবাসীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ । সহীহ মুসলিমে উম্মে বাশার থেকে বর্ণিত 
আছেঃ 81:১1 لاید خل الذار ! حد ممن با بع نت‎ অর্থাৎ যারা এই 
রক্ষের নীচে শপথ করেছে, তাদের কেউ জাহান্নামে প্রবেশ করবে না।--( মাযহারী ) তাই 
এই শপথে অংশগ্রহণকারীদের অবস্থা বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের অনুরূপ হয়ে গেছে। 
তাঁদের সম্পর্কে যেমন কোরআন ও হাদীসে আল্লাহ্‌র সন্তুষ্টি ও জান্নাতের সুসংবাদ বণিত 
রয়েছে, তেমনি হুদায়বিয়ার শপথে অংশগ্রহণকারীদের জন্যও এরূপ সুসংবাদ উল্লিখিত 
আছে। 


এসব সুসংবাদ সাক্ষ্য দেয় যে, তাঁদের সবার খাতেমা অর্থাৎ জীবনাবসান ঈমান ও 
পন্দনীয় সৎকর্মের উপরে হবে। কেননা, আল্লাহ্‌র SET এই ঘোষণা এ বিষয়েরই 
নিশ্চয়তা দেয় । 


সাহাবায়ে কিরামের প্রতি দোষারোপ এবং তাঁদের ভুল-ভ্ৰান্তি নিয়ে আলোচনা ও বিতক 
করা এই আয়াতের পরিপন্থী £ তফসীরে-মাযহারীতে বলা হয়েছে £ আলোচ্য আয়াতে 
আল্লাহ তা'আলা যেসব সম্মানিত ব্যক্তি সম্পর্কে ক্ষমা ও মাগফিরাতের ঘোষণা দিয়েছেন, 
যদি তাদের তরফ থেকে কোন ভুলব্রুটি অথবা গোনাহ্‌ হয়েও যায়, তবে এই আয়াত তাদের 
ক্ষমা ঘোষণা করছে । এমতাবস্থায় তাদের যে সব কর্মকাণ্ড প্রশংসাহ ও উত্তম নয়, সে- 
গুলোকে আলোচনা ও বিতর্কের লক্ষ্যবস্তুতে পরিণত করা দুর্ভাগ্যজনক এবং এই আয়াতের 
পরিপন্থী । রাফেফী সম্প্রদায় হযরত আবূ বকর, ওমর ও অন্যান্য সাহাবীর প্রতি কুফর- 
নিফাকের দোষ আরোপ করে । আলোচ্য আয়াত তাদের উক্তি সুস্পষ্টভাবে খণ্ডন করে। 


রিষওয়ান বৃক্ষ £ আয়াতে যে রৃক্ষের উল্লেখ আছে, সেটা ছিল একটা বাবুল বৃক্ষ ৷ 
কথিত আছে যে, রসূলুল্লাহ্‌ (সা)-র ওফাতের পর কিছু লোক সেখানে গমন করত এবং এই 
রূক্ষের নীচে নামায আদায় করত। হযরত ফারাকে আযম (রো) দেখলেন যে, ভবিষ্যতে UY 
লোকেরা পূর্ববর্তী উম্মতের ন্যায় এই র ক্ষের পূজা শুরু করে দিতে পারে। এই আশংকায় 


সরা ফাত্হ | ৬৭ 


তিনি TES কাটিয়ে দেন। কিন্তু বুখারী ও মুসলিমের রেওয়ায়েতে হযরত তারেক ইবনে 
আবদুর রহমান বলেনঃ আমি একবার হজ্বে যাওয়ার পথে এক জায়গায় কিছু সংখ্যক 
লোককে একত্রিত হয়ে নামায পড়তে দেখলাম । তাদেরকে জিজ্ঞেস করলাম £ এটা 
কোন্‌ মসজিদ ? তারা বলল ۶: এটা সেই বৃক্ষ, যার নীচে রসূলুল্লাহ (সা) রিষওয়ানের 
শপথ গ্রহণ করেছিলেন । আমি অতঃপর সায়ীদ ইবনে মুসাইফ্ম্যিবের কাছে উপস্থিত হয়ে 
এই ঘটনা বিরত করলাম । তিনি বললেন £ আমার পিতা বায়"আতে রিযওয়ানে অংশগ্রহণ- 
কারীদের অন্যতম ছিলেন । তিনি আমাকে বলেছেন £ আমরা যখন পরবর্তী বছর মক্কায় 
উপস্থিত হই, তখন অনেক খোজাঙজির পরও ব্ৃক্ষটির সন্ধান পাইনি । অতঃপর সায়ীদ 
ইবনে মুসাইয্ল্যিব বললেন £ রসূলুল্লাহ্‌ সো)-র যেসব সাহাবী এই বায়'আতে শরীক ছিলেন, 
তাঁরা তো এই বৃক্ষের সন্ধান পাননি, আর তুমি তা জেনে ফেলেছ। আশ্চর্যের বিষয় বটে ! 
তুমি কি তাঁদের চাইতে অধিক জ্তাত ?---( রাহুল মা'আনী ) 


এ থেকে জানা গেল যে, পরবতাঁকালে লোকেরা নিছক অনুমানের মাধ্যমে কোন একটি 
বৃক্ষ নিদিষ্ট করে নিয়েছিল এবং তার নীচে জড়ো হয়ে নামায পড়া শুরু করেছিল। হযরত 
ফারুকে আযম রো) একথাও জানতেন যে, এটা সেই রুক্ষ নয়। তাই অবান্তর নয় যে, 
তিনি শিরকের আশংকা বোধ করে সেই বৃক্ষটিও কর্তন করিয়ে দেন। 


খায়বর বিজয় £ খায়বর প্রকৃতপক্ষে বহু জনপদ, দুর্গ ও বাগ-বাগিচা সমন্বিত একটি 
বিশেষ এলাকার নাম ।---( মাযহারী ) 


ER 2 SA I سی کی‎ 


আসন্ন বিজয়ের অর্থ সর্বসম্মতভাবে খায়বর‏ 3و | ثا بهم ارچ 


বিজয়। হুদায়বিয়া থেকে প্রত্যাবর্তনের পর এই বিজয় বাস্তব রূপ লাভ করে । এক রেও- 
য়ায়েত অনুযায়ী হুদায়বিয়া থেকে ফিরে আসার পর রসূলুল্লাহ (সা) মদীনায় দশ দিন এবং 
অন্য এক রেওয়ায়েত অনুযায়ী কুড়ি দিন অবস্থান করেন। এরপর খায়বরের উদ্দেশে রওয়ানা 
হয়ে যান। ইবনে-ইসহাকের রেওয়ায়েত অনুযায়ী তিনি যিলহভ্ক মাসে মদীনায় প্রত্যাবর্তন 
করেন এবং সপ্তম হিজরীর মহররম মাসে খায়বর গমন করেন । সফর মাসে খায়বর 
বিজিত হয় । ওয়াকেদীর মাগাষী অধ্যায়ে তাই বর্ণিত হয়েছে। হাফেয ইবনে 0+01 
এ অভিমতই অধিকতর গ্রহণযোগ্য ।-_-(মাযহারী ) 


মোটকথা, প্রমাণিত হল যে, খায়বর বিজয়ের ঘটনা হুদায়বিয়ার সফরের বেশ কিছু 
দিন পরে. সংঘটিত হয়। সূরা ফাত্হ যে হুদায়বিয়ার সফরকালে অবতীর্ণ হয়েছে এ বিষয়ে 
কারও দ্বিমত নেই ৷ হ্যা, এ বিষয়ে মতভেদ রয়েছে যে, সম্পূর্ণ সূরা তখনই নাযিল হয়েছিল, 
নাকিছু সংখ্যক আয়াত পরে নাযিল হয়েছে। প্রথম্োক্ত অবস্থা সাব্যস্ত হলে আলোচ্য আয়াত- 
সমূহে খায়বরের আলোচনা ভবিষ্যদ্বাণী হিসাবে হয়েছে এবং ঘটনাটি যে অকাট্য ও নিশ্চিত 
---একথা প্রকাশ করার উদ্দেশ্যেই অতীত পদবাচ্য ব্যবহার করা হয়েছে। পক্ষান্তরে শেষোক্ত 
অবস্থা সাব্যস্ত হলে আলোচ্য আয়াতসমূহ পরে অবতীর্ণ হওয়ার সম্ভাবনা আছে। 


৬৮ ی‎ মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


“ASS AB OTA 2 পণ পর سے‎ 


E RT অহা রাহ তাক 


যদ্দ্বারা মুসলমানদের আরাম ও স্থাচ্ছন্দ্য অর্জিত হয়। 


ASA HL A و و‎ ALD OANA তা পাশা مر زو زو‎ পা তর 


7و عل کم الله غا ذم ১৪১ ১৩. ৪0৯:‏ 05 لکم هن ؛ 


ا 
কিয়ামত পর্যন্ত যেসব ইসলামী বিজয় ও যুদ্ধলব্ধ সম্পদ অজিত হবে, সেগুলো বোঝানো‏ 
হয়েছে। প্রথমোক্ত সম্পদ আল্লাহ্‌র নির্দেশে হুদায়বিয়ায় অংশগ্রহণকারীদের জন্য দেওয়া‏ 
হয়েছিল এবং এই আয়াতে বণিত সম্পদ সবার জন্য ব্যাপক । এ থেকেই জানা যায় যে?‏ 
বিশেষত্রের আদেশ এসব আয্মাতে উল্লেখ করা হয়নি; বরং তা পৃথক ওহীর মাধ্যমে রসূলুল্লাহ‏ 
(সো)-কে বলে দেওয়া হয়েছিল । তিনি তা কর্মে পরিণত করেন, এবং সাহাবায়ে কিরামের‏ 

কাছে ব্যক্ত করেন । ) ۱ 


বোঝানো হয়েছে আল্লাহ তা'আলা তাদেরকে এই জিহাদে অধিক শক্তি, প্রদর্শনের সুযোগ 
দেন নি। ইমাম বগভী বলেন ঃ গাতফান গোন্র খায়বরের ইহুদীদের মিত্র ছিল। রসুলুল্লাহ্‌ (সা) 
কর্তক খায়বর আক্রমণের সংবাদ পেয়ে তারা ইহুদীদের সাহায্যার্থে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে 
রওয়ানা হল। কিন্তু আল্লাহ্‌ তাআলা তাদের অন্তরে ভীতি সঞ্চার করে দিলেন। তারা চিন্তা 
করতে লাগল, যদি আমরা. খায়বরে চলে যাই, তবে মুসলমানদের কোন লশকর আমাদের 
. অনুপস্থিতিতে আমাদের বাঁড়ীঘরে চড়াও হতে পারে । এই ভেবে তাদের উৎসাহ স্তিমিত 
হয়ে গেল । ---( মাযহারী ) 


OR - #2 OAS Ade 


2-_সরব পথের আমল এবং হিদায়ত তো‏ پهن يڪم صر | طا مستقیما 


তাঁদের পর্ব থেকেই অজিত ছিল । কিন্তু পূর্বেও বলা হয়েছে যে, হিদায়তের বিভিন স্তর 
রয়েছে। এখানে সেই স্তর বোঝানো হয়েছে, যা অজিত ছিল না। অর্থাৎ আল্লাহ্র উপর 
একান্ত নির্ভরশীলতা এবং ঈমানী শক্তির বৃদ্ধি । 


3 مرا حسم AZ‏ شوه مس سم 


۷ ۳ »سس و خری لم تقد روا ৫১০‏ 5 ھا ط الله پھا _ 


মুসলমানদেরকে আরও অনেক বিজয়ের প্রতিশূনতি দিয়েছেন, যা এখনও তাদের ক্ষমতাধীন 
নয়। এসব বিজয়ের মধ্যে সর্বপ্রথম মক্কা বিজয় রয়েছে দেখে কোন কান তফসীরবিদ আয়াতে 
মন্তা বিজয়কেই বোঝাতে চেয়েছেন। কিন্তু ভাষা ব্যাপক হেতু কিয়ামত পর্যন্ত আগত সব 


ত নহ‏ ها 
LG IS‏ 15515518490 









1 





4 و و م م‎ CES 


م 2 رجدوت و 





সুরা ফাত্হ ৬৯ 
2 ر‎ 


৫ 18১ ইল‏ وای یکم 
48 ب ی سم ادلی 

১৯: না تس کرو‎ 2 ৫ ০ ۳ 
8 
25) 123, ডিও 48 ۳ كت‎ 





1 





قروا غ টিলার‏ نول لے ٰ 


E E‏ ود ی ی یدزی 
Et 21 Eels 22 ۶ 1৬7৬‏ 


০২) যদি কাফিররা তোমাদের মুকাবিলা করত, তবে অবশ্যই তারা পৃষ্ঠপ্রদর্শন 
করত। তখন তারা কোন অভিভাবক ও সাহায্যকারী পেত না। (২৩) এটাই আল্লাহ্‌র 
রীতি, যা পূর্ব থেকে চালু আছে। তুমি আল্লাহ্‌র রীতিতে কোন পরিবতন পাবে না। (২৪) 
তিনি মক্কা শহরে তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবারিত 
করেছেন তাদের উপর তোমাদেরকে বিজয়ী করার পর। তোমরা যা কিছু কর, আল্লাহ্‌ তা 
দেখেন । (২৫) তারাই তো কুফরী করেছে এবং বাধা দিয়েছে তোমাদেরকে মসজিদে 
হারাম থেকে এবং অবস্থানরত কুরবানীর জন্তদেরকে যথাস্থানে পৌছতে । যদি মক্কায় 
কিছুসংখ্যক ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী না থাকত, যাদেরকে তোমরা জানতে না। 
অর্থাৎ তাদের পিষ্ট হয়ে যাওয়ার আশংকা না থাকত, অতঃপর তাদের কারণে তোমরা 
অজ্ঞাতঙ্গারে ক্ষতিগ্রস্ত হতে, তবে সব কিছু চুকিয়ে দেওয়া হত; কিন্তু এ কারণে চুকানো হয়নি, 
যাতে আল্লাহ্‌ তা'আলা যাকে ইচ্ছা স্বীয় রহমতে দাখিল করে নেন। যদি তারা সরে যেত, 
তবে আমি অবশ্যই তাদের মধ্যে যারা কাফির তাদেরকে হন্ত্রণাদায়ক শাস্তি দিতাম। 
(২৬) কেননা, কাফিররা তাদের অন্তরে মুরখতাযুগের জেদ পোষণ করত । অতঃপর আল্লাহ 


৭০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥। অষ্টম খণ্ড 


তার রসুল ও মুমিনদের উপর স্বীয় প্রশান্তি নাষিল করলেন এবং তাদের জন্য সংযমের বাক্য 
অপরিহার্য করে দিলেন ١ সির হিরা রনি িহহনিযা ۲ আল্লাহ সর্ব 
বিষয়ে সম্যক WTS | 





89 সার-সংক্ষে প 


(যেহেতু কাফিরদের পরাজিত হওয়ার সঙ্গত কারণ বিদ্যমান ছিল, যা পরে বমিত : 
হবে, সেহেতু )যদি এই সন্ধি না হত; বরং) কাফিররা তোমাদের মৃকাবিলা করত, তবে 
(সেসব কারণবশত ) অবশ্যই তারা পৃষ্ঠ প্রদর্শন করতঃ অতঃপর তারা কোন অভিভাবক 
ও সাহায্যকারী পেত না। আল্লাহ (কাফিরদের জন্য) এই রীতিই করে রেখেছেন, যা পূর্ব 
থেকে চালু আছে (যে, মুকাবিলায় সত্যপন্থীরা জয়ী ও মিথ্যাপস্থীরা পরাজিত হয় । কখনও 
কোন রহস্য ও উপযোগিতার কারণে এতে বিলম্ব হওয়া এর পরিপন্থী নয়)। আপনি আল্লাহ্‌র 
রীতিতে (কোন ব্যক্তির তরফ থেকে) কোন পরিবর্তন পাবেন না যে, আল্লাহ কোন কাজ 
করতে চাইবেন এবং কেউ তা হতে দেবে না)। তিনিই তাদের হাতকে তোমাদের থেকে 
(অর্থাৎ তোমাদেরকে হত্যা করা থেকে) এবং তোমাদের হাতকে তাদের (হত্যা ) থেকে 
মন্কায় (অর্থাৎ মন্কার অদূরে ছদায়বিয়ায় ) নিবারিত করেছেন তোমাদেরকে তাদের উপর 
জয়ী করার পর । [ এখানে সূরার শুরুতে উল্লিখিত হদায়বিয়ার কাহিনীর অস্টম অংশে 
বণিত ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে। সাহাবায়ে কিরাম কোরাইশদের পঞ্চাশ ব্যক্তিকে 
গ্রেফতার করেছিলেন । এছাড়া আরও কিছু লোক গ্রেফতার হয়ে মুসলমানদের অধিকারে 
চলে এসেছিল। তখন মুসলমানরা যদি তাদেরকে হত্যা করত, তবে অপরদিকে মক্কায় আটক 
হযরত ওসমান গনি (রো) ও কিছুসংখ্যক মুসলমানকেও কাফিররা হত্যা করে দিত। এর 
অবশ্যস্তাবী পরিণতি ছিল উভয় পক্ষে তুমুল যুদ্ধ শুরু হয়ে যাওয়া । যদিও উল্লিখিত প্রথম 
আয়াতে আল্লাহ তা“আলা একথাও বলে দিয়েছেন যে, যুদ্ধ হলেও বিজয় মুসলমানের হত, 
তথাপি আল্লাহ্‌র জ্ঞানে তখন যুদ্ধ না হওয়ার মধ্যেই মুসলমানদের বৃহত্তম স্বার্থ নিহিত 
ছিল। তাই এদিকে কাফির বন্দীদেরকে হত্যা না করার বিষয়টি মুসলমানদের অন্তরে 
জাগরিত করে দিলেন। এখানে মুসলমানদের হাত তাদের হত্যা থেকে নিবারিত করলেন । 
অপরদিকে আল্লাহ তা+আলা কোরাইশদের অন্তরে মুসলমানদের ভীতি সঞ্চার করে দিলেন । 
তারা সন্ধির প্রতিআকৃম্ট হয়ে সোহায়েলকে রসূলুল্লাহ (সা)-র কাছে পাঠিয়ে দিল। এভাবে 
্রক্তাময় আল্লাহ্‌ তাআলা যৃদ্ধ না হওয়ার দ্বিমুখী ব্যবস্থা সম্পন্ন করলেন ]। তোমরা যা 
করছিলে, আল্লাহ্‌ (তখন ) তা দেখছিলেন (এবং তিনি তোমাদের কাজে র পরিণতি জানতেন। 
তাই যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মত কোন কাজ হতে দেন নি। এরপর বর্ণনা করা হচ্ছে যে, 
' যুদ্ধ হলে কাফিররা কিভাবে এবং কেন পরাজিত হত) তারাই তো কুফরী করেছে এবং 
তোমাদেরকে (ওমরা করার জন্য ) মসজিদে-হারামে উপস্থিতি থেকে বাধা ۱ 
(এখানে মসজিদে-হারাম এবং সাফা-মারওয়ার মধ্যবতাঁ সাঈর দূরত্ব এউভয়কে বোঝানো 
হয়েছে। কিন্তু তওয়াফ যেহেতু আমল ও সর্বপ্রথম এবং তা মসজিদে-হারামে সম্পন্ন হয়, 
তাই শুধু মসজিদে-হারাম থেকে বাধা দেওয়ার কথাই উল্লেখ করা হয়েছে ) এবং (হুদায়বিয়ায়) 
অবস্থানরত কুরবানীর জন্তগুলোকে যথাস্থানে পৌছতে বাধা দিয়েছে । জন্ত কুরবানীর 


7137 5 | ৭১ 


স্থান হচ্ছে মিনা। তারা জন্তগুলোকে মিনা পর্যন্ত পৌছতে দেয়নি। তাদের এহেন অপরাধ 
এবং পবিত্র হেরেমে বসে এহেন জুলুম করার দাবী ছিল এই যে, মুসলমানদেরকে যুদ্ধের 
আদেশ দিয়ে তাদেরকে পর্যৃদস্ত করে দেওয়া হোক। কিন্তু কোন কোন রহস্য এই দাবী পূরণের 
পথে অন্তরায় হয়ে যায়। তন্মধ্যে একটি রহস্য ছিল এই যে, তখন মক্কায় অনেক মুসলমান 
কাফিরদের হাতে বন্দী ও নির্যাতিত ছিল। হৃদায়বিয়ার কাহিনীর দশম অংশে তা উল্লেখ 
করা হয়েছে এবং আবূ জন্দলের ফরিয়াদের কথাও বর্ণনা ক্ষরা হয়েছে । তখন যুদ্ধ শুর 
হয়ে গেলে অক্তাতসারে এসব মুসলমানও ক্ষতিগ্রস্ত হত এবং স্বয্নং মুসলমানদের হাতেই 
তাদের নিহত হওয়ার আশংকা ছিল। ফলে সাধারণ মুসলমানগণ তাতে দুঃখিত ও অনুতপ্ত 
হত। তাই আল্লাহ্‌ তা“আলা যুদ্ধ না হওয়ার পক্ষে পরিস্থিতি সৃস্টি করে দিলেন। পরবতী 
আয়াতে এই বিষয়বস্তই বণিত হয়েছে )। যদি (মস্কায় তখন ) অনেক মুসলমান পুরুষ এবং 
মুসলমান নারী না থাকত, যাদেরকে তোমরা জানতে না। অর্থাৎ তাদের পিষ্ট হয়ে যাওয়ার 
আশংকা না থাকত, অতঃপর তাদের কারণে তোমরাও দুঃখিত, অনুতপ্ত ও ক্ষতিগ্রস্ত না হতে, 
তবে সব কিস্সা চুকিয়ে দেওয়া হত; কিন্তু এ কারণে ঢুকানো হয়নি, যাতে আল্লাহ্‌ তা'আলা 
যাকে ইচ্ছা স্বীয় রহমতে দাখিল করে নেন। (সেমতে যুদ্ধ না হওয়ার ফলে সেই মুসলমানগণ 
বেঁচে গেছে এবং তোমরা তাদেরকে হত্যা করার পরিতাপ থেকে মুক্ত রয়ে গেছ । তবে) যদি 
তারা (অর্থাৎ আটক মুসলমানরা মক্কা থেকে কোথাও ( সরে যেত, তবে (মক্কাবাসীদের মধ্যে) 
যারা কাফির, আমি তাদেরকে (মুসলমানদের হাতে ) যন্ত্রণাদায়ক শাস্তি দিতাম। € এই 
কাফিরদের পর্যন্ত ও নিহত হওয়ার আরও একটি কারণ ছিল ) কেননা, কাফিররা তাদের 
অন্তরে জেদ পোষণ করত--_মূর্খতা যুগের জেদ। (এই জেদ বলে বিসমিল্লাহ্‌ ও রসূল শব্দ 
লেখার বেলায় তাদের বাধাদানকে বোঝানো হয়েছে। উপরে হুদায়বিয়ার সন্ধিপন্্রের বর্ণনায় 
একথা উল্লিখিত হয়েছে) অতএব (এর ফলে মুসলমানদের উত্তেজিত হয়ে তাদের সাথে 
সংঘর্ষে লিপ্ত হয়ে পড়াই সঙ্গত ছিল; কিন্তু ) আল্লাহ্‌ তা'আলা তার রসূল ও মুমিনদের নিজের 
পক্ষ থেকে সহনশীলতা দান করলেন । (ফলে তাঁরা উপরোক্ত বাক্য লিপিবদ্ধ করতে 
_ পীড়াপীড়ি করলেন না এবং সন্ধি হয়ে গেল ) এবং (তখন ) আল্লাহ্‌ তা“আলা মুসলমানদেরকে 
তাকওয়ার বাক্যের উপর প্রতিষ্ঠিত রাখলেন । তাকওয়ার বাক্য বলে কালেমায়ে-তাই- 
য়্যেবা অর্থাৎ তওহীদ ও রিসালতের স্বীকারোক্তি বোঝানো হয়েছে । তার উপর প্রতিষ্ঠিত 
রাখার অর্থ এই যে, তওহীদ ও রিসালতে বিশ্বাস করার ফল হচ্ছে আল্লাহ্‌ ও রসুলের আনু- 
গত্য। মানসিক উত্তেজনার বিপরীতে মুসলমানরা যে সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছিল, 
তার একমাত্র কারণ ছিল রসূলুল্লাহ সো)-র আদেশ। এহেন কঠিন উত্তেজনাকর মুহৃতে 
রস্ল (সা)-এর আনুগত্যক্ষেই তাকওয়ার বাক্যের উপর প্রতিষ্ঠিত থাকা বলা হয়েছে। বস্তুত 
তারাই (মুসলমানরাই ) এর (অর্থাৎ তাকওয়ার বাক্যের দুনিয়াতেও ) অধিক যোগ্য । 


(কারণ, তাদের অন্তরে সত্যের অন্বেষা রয়েছে। এই অন্বেষাই ঈমান পর্যন্ত পৌছায় ) এবং 
(পরকালেও ) এর (সওয়াবের ) উপযুক্ত। আল্লাহ্‌ সর্ববিষয়ে সম্যক WIS | 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


ب ~~ 


8০৮০ 1,৮০১১--এর আসল অর্থ মক্কা শহরই ; কিন্ত এখানে হুদায়বিয়ার স্থান 


خمور 


৭২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥অস্টম খণ্ড 


বোঝানো হয়েছে । মক্কার সঙ্গিকটে অবস্থিত হওয়ার কারণে হদায়বিয়াকেই “বাতনে মক্কা 
বলে ব্যক্ত করা হয়েছে । হানাফী মাযহাবের আলি মগণ হদায়বিয়ার কিছু অংশকে হেরেমের 


৫9 জজ کا‎ 


অন্তর্ভৃস্ত মনে করেন। এই আয়াত থেকে এর সমর্থন পাওয়া যায়। ১4০০০ غ‎ 8 091 


এ থেকে জানা যায় যে, যে ব্যক্তি ইহরাম বাঁধার পর মক্কা প্রবেশে বাধাপ্রাপ্ত হয়, কুরবানী 
করে ইহরাম থেকে হালাল হওয়া তার পক্ষে অপরিহার্য । এতে কোন মতভেদ নেই। কিন্তু 
এ ব্যাপারে মতভেদ আছে যে, এই কুরবানী বাধাপ্রাপ্তির স্থানেই হতে পারে, না অন্যান্য 
কুরবানীর ন্যায় এর জন্যও হেরেমের অভ্যন্তরে হওয়া শর্ত£ হানাফীদের মতে এর জন্যই 
হেরেমের সীমানা শর্ত । আলোচ্য আয়াত তাদের প্রমাণ। এখানে এই কুরবানীর জন্য 
কোরআন একটি বিশেষ স্থান সাব্যস্ত করেছে, যেখানে পৌঁছতে কাফিররা মুসলমানদেরকে 
বাধা দিয়েছিল । এখানে কথা থাকে এই যে, খোদ হানাফী আলিমগণ একথাও বলেন ঘে, 
হদায়বিয়ার কতক অংশ হেরেমের অন্তর্ভুজ্ঞ । এমতাবস্থায় হেরেমে প্রবেশে বাধাদান কিরিপে 
প্রমাণিত হয়? জওয়াব এই যে, যদিও এই কুরবানী হেরেমের যে কোন অংশে করে দেওয়া 
যথেষ্ট ; কিন্তু মিনার অভ্যন্তরে “মানহার” (কোরবানগাহ্‌ ) নামে যে বিশেষ স্থান রয়েছে, 
সেখানে কুরবানী করা উত্তম। কাফিররা তখন মুসলমানদেরকে এই উত্তম +0 7 
যেতে বাধা দিয়েছিল। 


۸ م‎ 9 ০৮৫ ۸ رس 9 مم ص مد‎ তিতা 


7 )۸ ملهم معرة بغهر علم 


করোছেন, কেউ সাধারণ ক্ষতি এবং কেউ দোষ বর্ণনা করেছেন । এ স্থলে শেষোক্ত অর্থই 
বাহ্যত সঙ্গত। কারণ, যদি যুদ্ধ শুরু হয়ে যেত এবং অক্তাতসারে মুসলমানদের হাতে মক্কায় 
আটক মুসলমানগণ নিহত হত, তবে এটা একটা দোষ ও লঙ্জাকর ব্যাপার হত। কাফিররা 
মুসলমানদেরকে লজ্জা দিত যে, তোমরা তোমাদের দীনী ভাইদেরকে হত্যা করেছ। এ ছাড়া 
এটা ক্ষতিকর ব্যাপারও ছিল। নিহত মুসলমানদের ক্ষতি বর্ণনাসাপেক্ষ নয় । হত্যাকারী 
মুসলমানগণও অনুতাপ ও আক্ষেপের অনলে দগ্ধ হত ۱ 


সাহাবায়ে কিরামকে দোষজ্ূটি থেকে বাচিয়ে রাখার প্রাকৃতিক ব্যবস্থাঃ ইমাম 
কুরতুবী বলেন £৪ অক্তাতসারে এক মুসলমানের হাতে অন্য মুসলমান মারা যাওয়া গোনাহ্‌ 
তোনয়ঃ কিন্তু দোষ, লজ্জা, অনুতাপ ও আক্ষেপের কারণ অবশাই। ভূলবশত হত্যার কারণে 
রক্তপণ ইত্যাদি দেওয়ারও বিধান আছে। আল্লাহ্‌ তা“আলা তার রসূল সো)-এর সাহাবীদেরকে 
এ থেকেও নিরাপদ রেখেছেন। এ থেকে বোঝা যায় যে, সাহাবায়ে কিরাম যদিও পয়গন্বর- 
গণের ন্যায় নিষ্পাপ নন, কিন্ত সাধারণভাবে তাদেরকে ভূলভ্রান্তি ও দোষ থেকে বাচিয়ে রাখার 
প্রাকৃতিক ব্যবস্থা হয়ে যায় । এটাই তাঁদের সাথে আল্লাহ্‌র ব্যবহার । 


ٹون وړ سرا ژر 


অৰ্থাৎ আল্লাহ্‌ তাআলা এই‏ لي خل اد فی চান‏ سی پشاء 


ক্ষেত্রে মুসলমানদের অন্তরে সংযম সৃষ্টি করে যুদ্ধ না হওয়ার ব্যবস্থা করেছেন। কারণ আল্লাহ্‌ 


751 5 a. ৭৩ 


জানতেন যে, ভবিষ্যতে তাদের মধ্যে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করবে । তাদের প্রতি এবং 
মক্কায় আটক মুসলমানদের প্রতি রহমত করার জন্য এসব আয়োজন করা হয়েছে। 


A SG سے سے‎ A 


শব্দের আসল অর্থ বিচ্ছিন্ন TOIT উদ্দেশ্য এই যে, মক্কায়‏ تزیل-لو تز یلوا 


আটক মুসলমানগণ যদি কাফিরদের থেকে পৃথক ও বিচ্ছিন্ন হত এবং মুসলমানগণ তাদেরকে 
চিনে বিপদ থেকে উদ্ধার করে নিতে পারত, তবে এই মুহূর্তেই কাফিরদেরকে মুসলমানদের 
হাতে শাস্তি প্রদান করা হত । কিন্তু মুশকিল এই যে, আটক দুর্বল মুসলমান পুরুষ ও নারী 
কাফিরদের মধ্যেই মিশ্রিত ছিল। যুদ্ধ হলে তাদেরকে বাচানোর উপায় ছিল না। তাই আল্লাহ্‌ 
তাআলা যুদ্ধই মওকুফ করে দিলেন । 


سر سر مال ہ سے 

ای تون الز مهم ৪3‏ 8 5 1 نو ১‏ بها ۲ 1 هلها 

বলে তাকওয়া অবলশ্বনকারীদের কলেমা বোঝানো হয়েছে। অর্থাৎ তওহীদ ও রিসালতের 

. কলেমা । এই কলেমাই তাকওয়ার ভিত্তি । তাই একে কলেমায়ে-তাকওয়া বলা হয়েছে। 

সাহাবায়ে কিরামকে এই কলেমার অধিক যোগ্য ও উপযুক্ত আখ্যা দিয়ে আল্লাহ্‌ 0 

সেসব লোকের লাঞ্ছনা প্রকাশ করে দিয়েছেন, যারা তাঁদের প্রতি কুফর ও নিফাকের দোষ 

আরোপ করে। আল্লাহ্‌ তো তাঁদেরকে কলেমায়ে ইসলামের অধিক যোগ্য বলেন আর এই 
হতভাগারা তাদেরকে দোষী সাব্যস্ত করে। 


کک کی ا کنو ادع رل نخان وی زر 
৮22৩‏ تی مال ناب و 9১১ ৫০‏ 

নিত 
IEG CALA LIAL HUET 
Ù س اتو‎ ے٢‎ তন TS IOS 


و و و 2 5 ৬‏ ۶ مه ۵ و 


Es bo‏ غ وجوههم‌من)تراسجودد ذرک 
১4 2 2০১5)‏ الہ لک آخر کا শি‏ 


ই 32 





৭৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥অষ্টম খণ্ড 


১6৫ ہے مم‎ Bead So ب‎ 5:৯৮ ds سود‎ 11৫ سو‎ 50202: 
ےک یہ مہ‎ ৫552 4 و ما‎ 2 
9৫০1 ৮8: ০2৯১৯০৪১০৫০ টি وعدا‎ 


(২৭) আল্লাহ তীর রসূলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন । আল্লাহ্‌ جح‎ তো তোমরা 
অবশ্যই মঙসজিদে-হারামে প্রবেশ করবে নিরাপদে মস্তকমুণ্ডিত অবস্থায় এবং কেশ কতিত 
অবস্থায় । তোমরা কাউকে ভয় করবে না। অতঃপর তিনি জানেন যা তোমরা জান না। 
এ ছাড়াও তিনি দিয়েছেন তোমাদেরকে একটি আসন্ন বিজয়। (২৮) তিনিই তার রসূলকে 
হিদায়ত ও সত্য ধর্মসহ প্রেরণ করেছেন, যাতে একে অন্য সমস্ত ধর্মের উপর জয়যুক্ত করেন। 
সত্য প্রতিষ্ঠাতারূপে আল্লাহ্‌ যথেম্ট। (২৯) মুহাম্মদ আল্লাহ্‌র রসূল এবং তাঁর সহচরগণ 
কাফিরদের প্রতি কঠোর, নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল । আল্লাহ্‌র অনুগ্রহ ও 
সন্তুঞ্জিট কামনায় আপনি তাদেরকে রুকু ও সিজদারত দেখবেন। তাদের মুখমণ্ডলে রয়েছে 
সিজদার চিহ্র। তওরাতে তাদের অবস্থা এরূপই এবং ইঞজিলে তাদের অবস্থা যেমন একটি 
চারাগাছ যা থেকে নির্গত হয় কিশলয়, অতঃপর তা শক্ত ও মজবুত হয় এবং কাণ্ডের উপর 
দীড়ায় দুঢ়ভাবে ---চাষীকে আনন্দে অভিভূত করে---যাতে আল্লাহ. তাদের দ্বারা কাফিরদের 
অন্তত্রালা স্থুন্টি করেন। তাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎ কর্ম করে, আল্লাহ্‌ 
তাদেরকে ক্ষমা ও মহাপুরস্কারের ওয়াদা দিয়েছেন । 


ہے ا 











37 সার-সংক্ষেপ 


নিশ্চয় আল্লাহ تح تل‎ যা বাস্তবের ۱ 
ইনশাআল্লাহ তোমরা অবশ্যই মসজিদে-হারামে প্রবেশ করবে নিরাপদে, তোমাদের কেউ 
কেউ মস্তক মুণ্ডিত করবে এবং কেউ কেউ কর্তন করবে । ( সেমতে পরবর্তী বছর তাই 
হয়েছে । এ বছর এরূপ না হওয়ার কারণ এই যে) আল্লাহ সেসব বিষয়-€ও রহস্য) 
জানেন, যা তোমরা জান না। (তন্মধ্যে একটি রহস্য এই যে) এর (অর্থাৎ এই স্বপ্ন বাস্তবা- 
RTO হওয়ার ) আগে তোমাদেরকে (খায়বরের ) একটি আসন্ন বিজয় দিয়েছেন (যাতে তদ্দ্বারা 
মুসলমানদের শক্তি ও সাজসরঞ্জাম অজিত হয়ে যায় এবং তারা নিশ্চিন্তে ওমরা পালন করতে 
পারে। বাস্তব তাই হয়েছে ) তিনিই তাঁর রসূলকে হিদায়ত (অর্থাৎ কোরআন ) ও সত্য 
দীন (ইসলাম ) সহ প্রেরণ করেছেন, যাতে একে (অর্থাৎ ইসলামকে ) অন্য সব ধর্মের উপর 
জয়যুক্ত করেন। (এই জয় প্রমাণ ও দলীলের দিক দিয়ে তো চিরকাল অক্ষয় থাকবে এবং 
শান-শওকত ও রাজত্বের দিক দিয়েও একটি শর্ত সহকারে প্রাধানা থাকবে । শর্তটি এই যে, 
এই ধর্মাবলম্বীরা অর্থাৎ মুসলমানরা যদি যোগ্যতাসম্পন্ন হয়। এই শর্তের অনুপস্থিতিতে 
বাহ্যিক জয়ের ওয়াদা নেই। সাহাবায়ে কিরামের মধ্যে এই শর্ত বিদ্যমান ছিল। তাঁদের সাথে 
সম্পর্কযুক্ত পরবর্তী আয়াতে এই যোগ্যতার উল্লেখ আছে। তাই এই আয়াত একদিকে যেমন 
রসুলুল্লাহ (সা)-র রিসালতের সুসংবাদ আছে, তেমনি অপরদিকে সাহাবায়ে কিরামের 


সরা ফাত্হ ৭৫ 


জন্য বিজয় লাভেরও সুসংবাদ আছে। বাস্তবে তাই প্রত্যক্ষ করা হয়েছে যে, রসূলুল্লাহ 
সো)-র ওফাতের পর পঁচিশ বছর অতিক্রান্ত না হতেই ইসলাম ও কোরআন বিজয়ীবেশে 
বিশ্বের কোণে কোণে ছড়িয়ে পড়েছে। মূর্খতা যুগের জেদ পোষণকারীরা যদি আপনার 
নামের সাথে ‘রসূল’ শব্দ সংযুক্ত করে লিখতে অসম্মত হয়, তবে আপনি দুঃখ করবেন না। 
কেননা, আপনার রিসালতের ) সাক্ষ্যাদাতা হিসাবে আল্লাহ্‌ যথেষ্ট । (তিনি আপনার রিসা- 
লিতকে সুস্পষ্ট যুক্তি, ও প্রকাশ্য মো“জেযার মাধ্যমে সপ্রমাণ করে দেখিয়েছেন। এতে প্রমাণিত 
হয়েছে যে ) মুহাম্মদ আল্লাহ্র রসূল । [ এখানে “মুহাম্মাদুর রাসূলুল্লাহ'-_-এই পূর্ণ বাক্য 
প্রয়োগ করে ইঙ্গিত করা হয়েছে যে, মূর্খতা যুগের জেদ পোষণকারীরা আপনার নামের সাথে 
“রসূলুল্লাহ, লিখতে পছন্দ না করলে তাতে কি আসে যায়, আল্লাহ. এই বাক্য আপনার নামের 
সাথে লিখে দিয়েছেন, যা কিয়ামত পর্যন্ত পঠিত হবে। অতঃপর রাসূলুল্লাহ সো)-র অনুসারী 
সাহাবায়ে কিরামের গুণাবলী ও সুসংবাদ উল্লেখ করা হচ্ছে £ ] যারা সংসর্গপ্রাস্ত, (এতে 
দীর্ঘক্কালীন ও স্বল্পকালীন সংসগপ্রাসত সক্কল সাহাবীই দাখিল আছেন। যারা হদায়বিয়ায় 
তাঁর সহচর ছিলেন, তারা বিশেষভাবে এই আয়াতের উদ্দেশ্য। মতলব এই যে, সকল 
সাহাবায়ে কিরামই এসব গুণে গুণান্বিত )। তাঁরা কাফিরদের বিরুদ্ধে বজ্রকঠোর (এবং) 
নিজেদের মধ্যে পরস্পরে সহানুভূতিশীল । (হে পাঠক) তুমি তাদেরকে দেখবে যে, কখনও 
রুকু করছে, কখনও সিজদা করছে এবং আল্লাহ্‌র অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করছে । 
তাদের মুখমন্ডলে সিজদার চিহহ প্রস্ফুটিত। (এই চিহ দ্বারা খুশু-খুযু তথা বিনয় ও নঅঅরতার 
উজ্জ্বল আভা বোঝানো হয়েছে, যা মু'মিন ও পরহিযগার লোকদের চেহারায় প্রস্ফুটিত হতে 
দেখা যায়।) এগুলো (অর্থাৎ তাদের এই ওণাবলী ) তওরাতে. আছে এবং ইঞ্জিলে তাদের 
এই গুণ (উল্লিখিত ) রয়েছে, যেমন একটি চারাগাছ, যা থেকে নির্গত হয় কিশলয়, অতঃপর 
(মৃত্তিকা, পানি, বায়ু ইত্যাদি থেকে খাদ্য লাভ করে ) তা শক্ত ও মজবুত হয়, অতঃপর আরও 
মোটা হয় এবং কাণ্ডের উপর দাঁড়ায়, (সবুজ ও সতেজ হওয়ার কারণে ) চাষীকে আনন্দে 
অভিভূত করে (এমনিভাবে সাহাবীদের মধ্যে প্রথমে দুর্বলতা ছিল । এরপর প্রত্যহ শক্তি বৃদ্ধি 
পেয়েছে। আল্লাহ্‌ তা“আলা সাহাবায়ে কিরামকে এই ব্রমোন্নতি এজন্য দান করেছেন ) 
যাতে (তাদের এ অবস্থা দ্বারা ) কাফিরদের অন্তক্কালা সৃষ্টি করেন । যারা বিশ্বাস স্থাপন 
করেছে এবং সৎকর্ম করেছে, আল্লাহ. (পরকালে ) তাদেরকে (গোনাহের ) ক্ষমা এবং (ইবাদ- 
তের কারণে ) মহা পুরস্কারের ওয়াদা দিয়েছেন। 


আনুষজিক জ্ঞাতব্য বিষয় 


হদায়বিয়ার সন্ধি চূড়ান্ত হয়ে গেলে একথা স্থির হয়ে যায় যে, এখন মক্কায় প্রবেশ এবং 
ওমরা পালন ব্যতিরেকেই মদীনায় ফিরে যেতে হবে। বলা'বাহুল্য, সাহাবায়ে কিরাম ওমরা 
পালনের সংকল্প রসূলুল্লাহ্‌ সো)-র একটি স্বপ্নের ভিত্তিতে করেছিলেন, যা এক প্রকার ওহী 
ছিল। এখন বাহ্যত এর বিপরীত হতে দেখে কারও কারও অন্তরে এই সন্দেহ মাথাচাড়া 
দিয়ে উঠতে লাগল যে, (নাউমুবিল্লাহ্‌ ) রসূলুল্লাহ (সা)-র স্বপ্ন সত্য হল না। অপরদিকে 
কাফির-মুনাফিকরা মুসলমানদেরকে বিদ্রুপ করল যে, তোমাদের রসুলের স্বপ্ন সত্য 


৭৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


3 بر‎ 3 - ۶ ee A 


নয়। এর পরিপ্রেক্ষিতে আলোচ্য تی الله ر سو لک‎ ০ ১৪) _ আয়াতটি অবতীর্ণ হয়৷ 
i 
৮০৩5৬ سر سر سے‎ AT 


উ ৪531 8৮৮) 48 لقند مد و‎ ৩ ৯০ শট ৬৯3 -এর বিপরীতে 


0,1,1 7 যে কথা বাস্তবের অনুরূপ, তাকে $ ০ এবং যে কথা অনুরূপ 


নয়, তাকে ২৯ ১$ বলা হয়। মাঝে মাঝে কাজকর্মের জন্যও এই শব্দ ব্যরহার করা হয়। 
FG سح نے‎ 
তখন এর অর্থ হয় কোন কাজকে বাস্তবায়িত করা; যেমন কোরআনে আছেঃ এ) 


سر سر ےر منز سے سر و 


এ) صد قما ما عا هد وا‎ অর্থাৎ তারা তাদের অঙ্গীকারকে বাস্তবায়িত মারি বা 


এ সময় ও ১০ শব্দের ছুটি এ 9৪৮ থাকে ; যেমন আলোচ্য আয়াতে প্রথম ل‎ ০০ হচ্ছে 
رسو لک‎ এবং দ্বিতীয় এ 5৯০ হচ্ছে رو با‎ আয়াতের অর্থ এই যে, আল্লাহ্‌ তার রস্লকে 
স্বপ্নের ব্যাপারে সাচ্চা দেখিয়েছেন ।--( বায়যাভী ) ষদিও এই সাচ্চা দেখানোর ঘটনা ভবিষ্যতে 


সংঘটিত হওয়ার ছিল কিন্তু একে অতীত শব্দবাচ্য ব্যক্ত করে এর নিশ্চিত ও অকাট্য হওয়ার 
প্রতি ইঙ্গিত করা হয়েছে। সেমতে পরবতী বাক্যে ভবিষ্যৎ পদবাচ্য ব্যবহার করে বলা হয়েছে 5 


3 ۶ A 


fi خلن الیسجد الكرا م‎ ১) -_-অর্থাৎ মসজিদে-হারামম প্রবেশ সংক্রান্ত 


আপনার স্বপ্ন অবশ্যই ہس‎ হবেঃ কিন্তু এবছর নয়-_-এ বছরের পরে। স্বপ্নে মসজিদে- 
হারামে প্রবেশের সময় নিদিষ্ট ছিল না। পরম উৎ€সুক্যবশত সাহাবায়ে কিরাম এ বছরই 
সফরের সংকল্প করে ফেলেন এবং রসূলুল্লাহ. (সা)-ও তাঁদের সাথে যোগ দিলেন । এতে 
আল্লাহ্‌ তা'আলার বিরাট রহস্য নিহিত ছিল, যা হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে বিকাশ লাভ 
করে। সেমতে সিদ্দীক্ষে আকবর রো) প্রথমেই হযরত ওমর রো)- এর জওয়াবে 3 
আপনার সন্দেহ করা উচিত নয়, রসূলুল্লাহ সো)-র স্বপ্নে কোন সময় ও বছর নিদিষ্ট ছিল 
না। এখন না হলে পরে হবে ।--( কুরতুবী) 


ভবিষ্যৎ কাজের জন্য ইনশাআল্লাহ্‌” বলার তাকীদ ঃ এই আয়াতে আল্লাহ্‌ তা'আলা 
মসজিদে-হারামে প্রবেশের সাথে---যা ভবিষ্যতে হওয়ার ছিল---ইনশাআল্লাহ্‌? শব্দ ব্যবহার 
করেছেন। অথচ আল্লাহ নিজের চাওয়া সম্পর্কে নিজেই জ্ঞাত । তার এরূপ বলার প্রয়োজন 
ছিল নাকিন্ত স্বীয় রসূল ও বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এ স্থানে আল্লাহ্‌ তা*আলাও “ইনশা- 
আল্লাহ্‌” শব্দ ব্যবহার করেছেন ।---( কুরতুবী ) 


এপ পানি ঠা و و‎ A 9) পা নি 


বৃখারীতে আছে, পরবতাঁ বছর কাযা‏ 5 -محلقین رو و سکم و مقصرین 


. ওমরায় হযরত মুয়াবিয়া রো) রসূলুল্লাহ, সা)-র পবিন্ন কেশ কাঁচি দ্বারা কর্তন করেছিলেন । 


"یں 


সরা ফাত্হ ৭৭ 


এটা কাযা ওমরারই ঘটনা । কেননা, বিদায় হজ্জে রসূলুল্লাহ্‌ (সা) মস্তক মুণ্ডিত করেছিলেন। 
---( কুরতুবী ) 


তা‏ سے سے اقم 


ol عم سا نے‎ অর্থা এ বছরই তোমাদেরকে মসজিদে-হারামে 


প্রবেশ এবং ওমরাহ করিয়ে দিতে আল্লাহ্‌ তা"আলা সক্ষম ছিলেন । পরবর্তা বছর পর্যন্ত 
বিলন্বিত করার মধ্যে বড় বড় রহস্য নিহিত ছিল, যা আল্লাহ জানতেন---তোমরা জানতে না। 
তন্মধ্যে এক রহস্য এটাও ছিল ঘে, আল্লাহ্‌র ইচ্ছা ছিল খায়বর বিজিত হয়ে মুসলমানদের শক্তি 
ও সাজসরঞ্জাম বধিত হোক এবং তারা পূর্ণ স্বাচ্ছন্দ্য ও প্রশান্তি সহক্কারে ওমরা পালন করুক । 


سے سے سے سے তা 1 ۱ AS A‏ سيم ص ZA‏ 


এ কারণেই বলা হয়েছে 1 68 ৪৪ ০৪ 3:35 ৩৩ ০৪ _ অৰ্থাৎ ہو‎ 


বাস্তব রূপ লাভ করার আগে খায়বরের আসন্ন বিজয় মুসলমানগণ লাভ করুক । কেউ কেউ 
বলেন, এই আসন্ন বিজয় বলে খোদ হুদায়বিয়ার সন্ধি বোঝানো হয়েছে। কারণ, এটাতে মক্কা 
বিজয় ও অন্যান্য সব বিজয়ের ভূমিকা ছিল। পরবতাঁকালে সকল সাহাবীই একে বৃহত্তম 
বিজয় আখ্যা দিয়েছেন। এমতাবস্থায় আয়াতের উদ্দেশ্য এই যে, এ বছর তোমাদের সফরের 
সংকল্প করার পর ওমরা পালনে ব্যর্থতা ও সন্ধি সম্পাদনের মধ্যে যেসব রহস্য THAIS ছিল, 
তা তোমাদের জানা ছিল নাঃ কিন্তু আল্লাহ্‌ তা'আলা সব জানতেন । তাঁর ইচ্ছা ছিল যে, 
এই স্বপ্নের ঘটনার আগে হদায়বিয়ার সন্ধির মাধ্যমে তোমাদেরকে একটা আসন্ন বিজয় দান 
করবেন। এই আসন্ন বিজয়ের ফলাফল সবাই প্রত্যক্ষ করেছে যে, হুদায়বিয়ার সফরে 
মুসলমানদের সংখ্যা দেড় হাজারের বেশী ছিল না। সন্ধির পর তাদের সংখ্যা দশ হাজারে 
উন্নীত হয়ে গেল ।---( কুরতুবী ) 


1 مرا پر‎ 5 coe AL A ডে ال سح‎ 


২ ৪১০৩1 এ উঠা ৯ পরবতী আয়াতসমূহ‏ لهد ی و د ين احق 


বিজয় , যুদ্ধলব্ধ সম্পদের ওয়াদা এবং বিশেষভাবে হদায়বিয়ায় অংশগ্রহণকারী সাহাবী 
ও সাধারণভাবে সকল সাহাবীর গুণাবলী ও সুসংবাদ উল্লিখিত হয়েছে । এখন সূরার উপ- 
সংহারে সেসব বিষয়বস্তুর সারমর্ম বর্ণনা করা হচ্ছে। এসব নিয়ামত ও সুসংবাদ রসুলুল্লাহ, 
(সা)-র আনুগত্য ও সত্যায়নের কারণেই প্রদত্ত হয়েছে। তাই এই সত্যায়ন ও আনুগত্যের 
উপর জোর দেওয়ার জন্য, রিসালত অস্বীকারকারীদের যুক্তি খণ্ডন করার জন্য এবং 
হুদায়বিয়ার সন্ধির সময় মুসলমানদের অন্তরে যেসব সন্দেহ পুজীভূত হয়েছিল, সেগুলো 
দূরীকরণের জন্য আলোচ্য আয়াতসমূহে রিসালত সপ্রমাণ করা হয়েছে এবং জগতের সব 
ধর্মের উপর রসূলুল্লাহ, (সা)-র দীনকে জয়যুত্ত করার সুসংবাদ দেওয়া হয়েছে। ۱ 


۵ س زب ه ری 2 م و 


কোরআনে শেষ নবী 'সা)-র নাম উল্লেখ করার‏ صمل و سو ل الله 


পরিবর্তে সাধারণত গুণাবলী ও পদবীর মাধ্যমে তাঁর সম্পর্কে আলোচনা করা হয়েছে ঃ 


৭৮ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


পা পাঠে পাতা 9৬১ 075 পাটি তা তা‏ بے 


ايها المزمل - یا بھا 81:22 বিশেষত আহ্বানের স্ব‏ 


7 989 9۳ পয়গন্বরকে নাম সহকারে আহ্বান করা 
| 45 পা | A صے‎ 


হয়েছে ; پا عپسی - یاموسی - یا برا ھم چس‎ সমগ্র কোরআনে মান 


চার জায়গায় তার নাম ‘ মুহাম্মদ’ উল্লেখ করা হয়েছে। এসব স্থানে তীর নাম উল্লেখ করার 
মধ্যে উপযোগিতা এই যে, হুদায়বিয়ার সন্ধিপন্রে হযরত আলী (রা) যখন তার নাম “মুহা- 
শমাদুর-রাসূলুল্লাহ্‌ লিপিবদ্ধ করেন, তখন কাফিররা এটা মিটিয়ে “মুহাম্মদ ইবনে আবদু- 

ল্লাহ্‌’ লিপিবদ্ধ করতে পীঁড়াপীড়ি করে । ۱ 25 (সা) আল্লাহ্‌র আদেশে তাই মেনে নেন। 
পরিবর্তে আল্লাহ্‌ তা'আলা এ স্থলে বিশেষভাবে তাঁর নামের সাথে ‘রাসূলুল্লাহ্‌’ শব্দ কোর- 
আনে উল্লেখ করে একে চিরস্থায়ী করে দিলেন, যা কিয়ামত পর্যন্ত লিখিত ও পঠিত হবে। 


CT তান 


থেকে সাহাবায়ে কিরামের গুণাবলী বণিত হচ্ছে |‏ و و الد ও‏ پن مع 


যদিও এতে সর্বপ্রথম হুদায়বিয়া ও বায়'আতে রিষওয়ানে অংশগ্রহণকারী সাহাবীদেরকে 
সম্বোধন করা হয়েছে ; কিন্তু ভাষার ব্যাপকতার দরুন সকল সাহাবীই এতে দাখিল আছেন। 
কেননা, সবাই তাঁর সহচর ও সঙ্গী ছিলেন। 
সাহাবায়ে কিরামের গুণাবলী, শ্রেষ্ঠত্ব ও বিশেষ লক্ষণাদি ঃ এ স্থলে আল্লাহ্‌ তা'আলা 

রসূলুল্লাহ সো)-র রিসালত ও তাঁর দীনকে সকল ধর্মের উপর জয়যুক্ত করার কথা বর্ণনা 
করে সাহাবায়ে কিরামের গুণাবলী, শ্রেষ্ঠত্ব ও বিশেষ লক্ষণাদি বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। 
এতে একদিকে হুদায়বিয়ার সন্ধির সময় গৃহীত তাদের কঠোর পরাক্ষার পুরস্কার আছে। 
কেননা, অন্তরগত বিশ্বাস ও প্রেরণার বিরুদ্ধে সন্ধি সম্পাদিত হওয়ার ফলে ওমরা পালনে 
ব্যর্থতা সত্ত্বেও তাঁদের এতটুকু পদস্খলন হয়নি বরং তারা নজিরবিহীন আনুগত্য ও ঈমানী 
শক্তির পরিচয় দেন । এছাড়া সাহাবায়ে কিরামের গুণাবলী ও লক্ষর্ণাদি বিস্তারিত বর্ণনা 
করার মধ্যে এ রহস্য নিহিত থাকাও বিচিন্্ নয় যে, রসূলুল্লাহ সো)-র পর দুনিয়াতে আর 
কোন নবী-রসূল প্রেরিত হবেন না। তিনি উম্মতের জন্য কোরআনের সাথে সাহাবী- 
দেরকে নমুনা হিসাবে ছেড়ে যাবেন এবং তাঁদের অনুসরণ করার আদেশ দেবেন । তাই 
কোরআনও তাঁদের গুণাবলী ও লক্ষণাদি বর্ণনা করে মুসলমানদেরকে তাদের অনুসরণে 
উদ্দ্ধ করেছে। এ স্থলে সাহাবায়ে কিরামের সর্বপ্রথম যে গুণ উল্লেখ করা হয়েছে, তা এই 
যে,তারা কাফিরদের মুকাবিলায় বজ্র-কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরে সহানুভূতিশীল । 
কাফিরদের মুকাবিলায় তাঁদের কঠোরতা সর্বক্ষেত্রেই প্রমাণিত হয়েছে । তারা ইসলামের 
জন্য বংশগত সম্পর্ক বিসর্জন দিয়েছেন । হুদায়বিয়ার ঘটনায় বিশেষভাবে এর বিকাশ 
ঘটেছে। সাহাবায়ে কিরামের পারস্পরিক সহানুভূতি ও আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত তখন 
প্রকাশ পেয়েছে, যখন মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন প্রতিষ্ঠিত হয় এবং আন- 
সাররা তাঁদের সবকিছুতে মুহাজিরদেরকে অংশীদার করার আহ্বান জানায় । কোরআন 


- সুরা ফাত্হ ৭৯ 


সাহাবায়ে কিরামের এই গুণটি সর্বপ্রথম বর্ণনা করেছে । কেননা, এর সারমর্ম এই যে, 
তাঁদের বন্ধুত্ব ও শন্তুতা, ভালবাসা অথবা হিংসাপরায়ণতা কোন কিছুই নিজের জন্য নয়; 
বরং সব আল্লাহ্‌ তা'আলা ও তার রসুলের জন্য হয়ে থাকে । এটাই পূর্ণ ঈমানের সর্বোচ্চ 


স্তর। সহীহ বুখারী ও অন্যান্য হাদীস গ্রন্থে আছে ৪ & ৪1১4 سی اهب‎ 
&১ خقد استکمل ایما‎ অর্থাৎ যে ব্যক্তি তার ভালবাসা ও শন্তুতা উভয়কে আল্লাহ্‌র 


ইচ্ছার অনুগামী করে দেয়, সে তার ঈমানকে পূর্ণতা দান করে। এথেকে আরও প্রমাণিত 
হয় যে, সাহাবায়ে কিরাম কাফিরদের মুকাবিলায় কঠোর ছিলেন--এ কথার অর্থ এরূপ 
নয় যে, তাঁরা কোন সময় কোন কাফিরের প্রতি দয়া করেন নাঃ বরং অর্থ এই যে, যে স্কুলে 
আল্লাহ, ও রসূলের পক্ষ থেকে কাফিরদের প্রতি কঠোরতা করার আদেশ হয়, সেই স্থলে 
আত্মীয়তা, বন্ধত্ব ইত্যাদি সম্পর্ক এ কাজে অন্তরায় হয় না। ااا ا اا‎ 
তো স্বয়ং কোরআনের ফয়সালা এই যে و‎ 


A AL AS ASAI AB A لے‎ পা নিলা سے‎ 


৪১০1১৮৯৯21৯ 57) ০177 کم‎ 8 %_অর্থাৎ যেসব কাফির 


মুসলমানদের বিপক্ষে কার্যত যুদ্ধরত নয়, তাদের প্রতি অনুকম্পা প্রদর্শন করতে আল্লাহ্‌ 
তা'আলা নিষেধ করেন না। রসূলে করীম (সা) ও সাহাবায়ে কিরামের অসংখ্য ঘটনা 
এমন পাওয়া যায়, যেগুলোতে দুর্বল, অক্ষম অথবা অভাবপ্রস্ত কাফিরদের সাথে দয়া-দাক্ষিণ্য- 
মূলক ব্যবহার করা হয়েছে । তাদের ব্যাপারে ন্যায় ও সুবিচারের মানদণ্ড প্রতিষ্ঠিত রাখার 
ব্যাপক আদেশ রয়েছে । এমনকি, রণাঙ্গনেও ন্যায় ও ইনসাফের পরিপন্থী কোন কার্যক্রম 
ইসলামে বৈধ নয় ١ 


সাহাবায়ে কিরামের দ্বিতীয় গুণ এই বণিত হয়েছে যে, তাঁরা সাধারণত রুকু-সিজদা ও 
নামাযে মশগ্ডল থাকেন । তাদেরকে অধিকাংশ সময় এ কাজেই লিপ্ত পাওয়া যায়। প্রথম 
গুণটি পূর্ণ ঈমানের আলামত এবং দ্বিতীয় গুণটি পূর্ণ আমলের পরিচায়ক । কারণ, আমল- 


pie A ASI م۸ و‎ AI ہے‎ 


সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ 2 NY | ১১৯০81০০৯52 5 সে ৬ 


অর্থাৎ নামায তাদের জীবনের এমন ব্রত হয়ে গেছে যে, নামায ও সিজদার বিশেষ চিহ্ন তাঁদের 
মুখমণ্ডলে উদ্ভাসিত হয়। এখানে “সিজদার চিহ” বলে সেই নূরের আভা বোঝানো হয়েছে, 
যাদাসত্ব এবং বিনয় ও নমত্রতার প্রভাবে প্রত্যেক ইবাদতকারীর মুখমগুলে প্রত্যক্ষ করা হয়। 
কপালে সিজদার কাল দাগ বোঝানো হয়নি। বিশেষত তাহাজ্জুদ নামাযের ফলে উপরোক্ত 
চিহ্ন খুব বেশী ফুটে উঠে। ইবনে মাজার এক রিওয়ায়েতে রস্লুল্লাহ্‌ (সা) বলেন £ 


9৮৩ ৩ 5০ 5০ 05 ৬০ অর্থাৎ যে ব্যক্তি রাত্রে বেশী নামায‏ حسن و جهد بالنها ر 
পড়ে, দিনের বেলায় তার চেহারা সুন্দর আলোকোজ্জ্বল দুষ্টিগোচর হয়। হযরত হাসান‏ _ 


বসরী রে) বলেন $ এর অর্থ নামাধীদের মুখমণ্ডলের সেই নূর, যা কিয়ামতের দিন প্রন্কাশ 
পাবে। 


৮০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


CAAT LALA AL A AA و ور‎ পাজি ২95০৮ | 

ن لک এ‏ 

উপরে সাহাবায়ে কিরামের সিজদা ও নামাযের যে আলামত বর্ণনা করা হয়েছে, 
আলোচ্য আয়াতে বলা হয়েছে যে, তাদের এই দৃষ্টান্তই তওরাতে বর্ণনা করা হয়েছে। এরপর 
বলা হয়েছে যে, ইঞ্জিলে তাঁদের আরও একটি দৃষ্টান্ত উল্লিখিত হয়েছে । তা এই যে, তারা 
এমন, যেমন কোন কৃষক মাটিতে বীজ বপন করে । প্রথমে এই বীজ একটি ক্ষদ্র 5 
আকারে নির্গত হয়। এরপর তা থেকে ডালপালা অঙ্কুরিত হয়। অতঃপর তা আরও মজবুত 
ও শক্ত হয় এবং অবশেষে শক্ত কাণ্ড হয়ে যায়। এমনিভাবে নবী করীম (সা)-এর সাহাবীগণ' 
শুরুতে খুবই নগণ্য সংখ্যক ছিলেন। এক সময়ে রসূলুল্লাহ, (সা) ব্যতীত মাত্ৰ তিনজন 
মুসলমান ছিলেন-_পুরুষদের মধ্যে হযরত আবূ বকর (রা), নারীদের মধ্যে হযরত খাদীজা 
(রা) ও বালকদের মধ্যে হযরত আলী (রা)। এরপর আস্তে আস্তে তাঁদের সংখ্যা বাড়তে 
থাকে। এমন কি, বিদায় হজ্জের সময় রসূলুল্লাহ (সা)-র সাথে হজ্জে অংশগ্রহণকারী সাহাবী- 
দের সংখ্যা দেড় লক্ষের কাছাকাছি বর্ণনা করা হয়। 


আলোচ্য আয়াতে তিনটি সম্ভাবনা রয়েছে? এক. 83501 % এ পাঠবিরতি 


سر ہ7 م 


করা এবং মুখমগ্ডলের নূরের দৃষ্টান্ত তওরাতের বরাত দিয়ে বর্ণনা করা। এরপর مئلهم‎ 


۹ + ۰ ۱ ۳ 
ع_فی الا نجیل‎ ۶1514565 7 করা তখন অর্থ এই হবে যে, সাহাবায়ে কিরামের 


দৃষ্টান্ত সেই চারাগাছের ন্যায়, যা শুরুতে খুবই দুর্বল হয়। এরপর আস্তে আস্তে শক্ত কাণ্ড- 

বিশিষ্ট হয়ে যায়। ) 
দুই. 81551. এ পাঠবিরতি না করা, دفی الا نجهل.-‎ 56۲ 

করা । অর্থ এই হবে যে, মুখমণ্ডলের নূরের দৃষ্টান্ত তওরাতেও রয়েছে, ইঞজীলেও রয়েছে । 


AC 


অতঃপর € ) "কে একটি আলাদা দৃষ্টান্ত সাব্যস্ত করা ৷ a. ونی التو رأة‎ 7 


7 8 ۳ 
না করা এবং 1 ঞএও শেষ না করা। অতঃপর ৩১) $কে পূৰ্ববৰ্তী দৃষ্টান্তের দিকে 


ইঙ্গিত সাব্যস্ত করা। এর অর্থ এই যে, তওরাত ও ইজীল উভয়ের মধ্যে সাহাবীগণের দৃষ্টান্ত 
ঢারাগাছের ন্যায়। বর্তমান যুগে তওরাত ও ইজীল আসল আকারে বিদ্যমান থাকলে সেগুলো 
দেখলেই কোরআনের উদ্দেশ্য নিদিষ্ট হয়ে যেত। কিন্তু দুঃখের বিষয়, এগুলোতে বহু 
বিরুতি সাধন করা হয়েছে। তাই কোন নিশ্চিত ফয়সালা সম্ভবপর নগ্ন! কিন্তু অধিক্ষাংশ 
তফসীরবিদ প্রথম সম্ভাবনাকেই অগ্রাধিকার দান করেছেন, যা থেকে জানা যায় বেন প্রথম | 
দৃষ্টান্ত তওরাতে এবং দ্বিতীয় দৃষ্টান্ত ইজীলে আছে। ঈমাম বগভী (র) বলেনঃ ইজীলে 


সূরা ফাত্হ ৮১ 


সাহাবায়ে কিরামের এই দৃষ্টান্ত আছে যে, তাঁরা শুরুতে নগণ্য সংখ্যক হবেন, এরপর তাঁদের 
সংখ্যা বৃদ্ধি পাবে এবং শক্তি অজিত হবে। হযরত কাতাদাহ (O বলেন £ সাহাবায়ে 
কিরামের এই দষ্টান্ত ইঞ্জীলে লিখিত আছে যে, এমন একটি জাতির অভ্যুদয় হবে, যারা 
চারাগাছের অনুরূপ বেড়ে যাবে । তারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান 
করবে ৷ ( মাযহারী ) বর্তমান যুগের তওরাত ও ইজীলেও অসংখ্য পরিবর্তন সত্ত্বেও নিম্নরূপ 
_ ভবিষ্যদ্বাণী বিদ্যমান রয়েছে ই 


খোদাওন্দ সিনা থেকে আগমন করলেন এবং শায়ীর থেকে তাদের কাছে যাহির 
হলেন। তিনি ফারান পর্বত থেকে আত্মপ্রকাশ করলেন এবং দশ হাজার পবিন্ত লোক 
তাঁর সাথে আসলেন । তাঁর হাতে তাদের জন্য একটি অগ্নিদীপ্ত শরীয়ত ছিল । 
তিনি নিজের লোকদেরকে খুব ভালবাসেন । তার সব পবিত্র লোক তোমার হাতে 
আছে এবং তোমার চরণের কাছে উপবিষ্ট আছে । তারা তোমার কথা মানবে । 
)سب‎ 5832۲5 $ বাবে ۵25757 ( 


পূর্বেই বলা হয়েছে যে, মক্কা বিজয়ের সময় সাহাবায়ে কিরামের সংখ্যা ছিল দশ 
হাজার। তারা ফারান থেকে উদিত দীপ্তিময় মহাপুরুষের ا وت‎ শহরে প্রবেশ 


20 پر بے" 


করেছিলেন । তাঁর হাতে অগ্রিদীপ্ত শরীয়ত থাকবে বলে ا شدا ء علی الكغا ر‎ 


--এর প্রতি ইঙ্গিত বোঝা যায়। তিনি নিজের লোকদেরকে ভালবাসবেন--কথা থেকে 
و عر م و موش‎ 


৮৪৬: £ ৬৯৯ ) এর বিষয়বস্তু পাওয়া 1۱ ইযহারুল-হক, তৃতীয় খণ্ড, অষ্টম অধ্যায়ে 


এর পর্ণ বিবরণ লিপিবদ্ধ রয়েছে। এই গ্রন্থটি মওলানা রহমতুল্লাহ্‌ কিরানভী (র) খুস্টান 
মতবাদের স্বরাপ উদ্ঘাটন করার জন্য ফিল্ডার নামক পাদ্রীর জওয়াবে লিখেছিলেন । 
এই গ্রন্থে ইজীলে বণিত দৃষ্টান্ত এভাবে উল্লেখ করা হয়েছে ঃ সে তাদের সামনে আরও 
একটি দৃষ্টান্ত পেশ করে বলল, আকাশের রাজত্ব সরিষার দানার মত, যাকে কেউ ক্ষেতে বপন 
করে। এটা ক্ষুদ্রতম বীজ হলেও যখন বেড়ে যায়, তখন সক সবজির চাইতে বড় এমন এক 
বক্ষ হয়ে যায়, যার ডালে পাখী এসে বাসা বাধে। (ইজীল ঃ মাত্তা) ইজীল মরকাসের 
ভাষা কোরআনের ভাষার অধিক নিকটবর্তী । তাতে আছে £ সে বলল, আল্লাহ্র রাজত্ব এমন, 
যেমন কোন ব্যক্তি মাটিতে বীজ বপন করে এবং রাত্রিতে নিদ্রা যায় ও দিনে জাগ্রত ۱ 
বীজটি এমনভাবে অংকুরিত হয় ও বেড়ে যায় যে, মনে হয় মাটি নিজেই বুঝি ফলদান করে। 
প্রথমে পাতা, এরপর শীষ, এরপর শীষে তৈরী দানা। অবশেষে যখন শস্য পেকে যায়, তখন 
সে অনতিবিলম্বে কাঁচি লাগায় । কেননা, কাটার সময় এসে গেছে।---( হযহারুল-হক, ওয় 
খণ্ড, ৩১০ পৃষ্ঠা) আকাশের রাজত্ব বলে যে শেষ নবীর অভ্যুদয় বোঝানো হয়েছে, তা 


তওরাতের একাধিক জায়গা থেকে বোঝা যায়। 
| م‎ GINS PR 


5৮৯৮ 7 আল্লাহ্‌ তা“আলা সাহাবায়ে কিরামকে উল্লিখিত গুণে‏ بهم الکفا ر 


৮২ ٠ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


গুণান্বিত করেছেন এবং তাঁদেরকে দুর্বলতার পর শক্তি এবং সংখ্যাল্পতার পর সংখ্য।ধিক্য 
দান করেছেন, যাতে এগুলো দেখে কাফিরদের অন্তর্ভীলা হয় এবং তারা হিংসার অনলে দগ্ধ ' 
হয়। হযরত আবু ওরওয়া যুবায়রী রে) বলেনঃ একবার আমরা ইমাম মালিক রে)- 
এর মজলিসে উপস্থিত ছিলাম । জনৈক ব্যক্তি কোন এরুজন সাহাবীকে হেয় প্রতিপন্ন করার 

উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখল । তখন ইমাম মালিক (র) উপরোক্ত আয়াতটি পূর্ণ তিলাওয়াত 


ہبی اس 


করে যখন ) ৬৪৪ ৯৯৪ পর্যন্ত পেনছলেন, তখন বললেন £ যার অন্তরে 


কোন একজন সাহাবীর প্রতি ক্রোধ আছে, সে এই আয়াতের শাস্তি লাভ করবে ।-€ কুরতুবী ) 
ইমাম মালিক রে) একথা বলেন নি যে, সে কাফির হয়ে যাবে । তিনি বলেছেন যে, সে-ও 
এই শাস্তি লাভ করবে। উদ্দেশ্য এই যে, তার কাজটি কাফিরদের কাজের অনুরূপ হবে। 


GDA 2 جج نوا سب ی‎ 2 AD ASA سر لگ مر ۔‎ | পান পা শা পা 


০৮৬০ ৯1 ] ০০৩92 চা ই وعد الله‎ 


(৮৪০ এর ৬১* অব্যয়টি এখানে সবার মতে বর্ণনাম্লক। অর্থ এইযে, যারা বিশ্বাস 


স্থাপন করে ও সৎ কর্ম করে, আল্লাহ 57 তাদেরকে ক্ষমা ও মহা পুরস্কারের ওয়াদা 
দিয়েছেন। এ থেকে প্রথমত জানা গেল যে, সব সাহাবায়ে কিরামই বিশ্বাস স্থাপন করতেন 
ও সৎকর্ম করতেন। দ্বিতীয়ত, তাঁদের সবাইকে ক্ষমা ও মহা পুরস্কারের ওয়াদা দেওয়া 


سے 


পানি 
হয়েছে। এই বর্ণনামূলক ৬১*-এর ব্যবহার কোরআনে প্রচুর; যেমন فا جتنبوا‎ 


AGATA م‎ + Aw 


LUN বলে ৮/৯ }-এর বর্ণনা দেওয়া‏ 7جس من او ٿان 


হয়েছে। এমনিভাবে আলোচ্য আয়াতে (৪০ বলে 1১০1 ین‎ ১১ | -এর বর্ণনা দেওয়া 
হয়েছে। রাফেযী সম্প্রদায় এ স্থলে ৮৬৮*-কে ‘কতক’-এর অর্থে ধরেছে এবং আয়াতের 


অর্থ এরূপ বর্ণনা করেছে যে, সাহাবীগণের মধ্যে কিছুসংখ্যক সাহাবী যাঁরা ঈমানদার ও 
সৎকর্মী, তাদেরকে এই ওয়াদা দেওয়া হয়েছে। এটা পূর্বাপর বর্ণনা এবং পূর্ববতী আয়াত- 
সমূহের পরিক্ষার পরিপন্থী। কেননা, যে সব সাহাবী হুদায়বিয়ার সফর ও বায়'আতে- 
রিযওয়ানে শরীক ছিলেন, তাঁরা তো নিঃসন্দেহে এই আয়াতের অন্তভূক্ত এবং আয়াতের 
প্রথম উদ্দিষ্ট। তীদের সবার সম্পর্কে পূর্ববর্তী আয়াতে আল্লাহ্‌ তা'আলা স্বীয় সন্তুষ্টির 
এই ঘোষণা করে বলেছেন ঃ 


এ রর A ASA و رس‎ তি নত 
پیا يعو نى تاشت الشجره‎ ৩৪) ০৮০ 5 ৬০ 4) -لقد ر ضی‎ ٩ 
এই ঘোষণা নিশ্চয়তা দেয় যে, তাঁরা সবাই মৃত্যু পর্যন্ত ঈমান ও সৎ কর্মের উপর কায়েম 


থাকেন। কারণ, আল্লাহ্‌ আলিম ও খবীর তথা সর্বজ্ঞ । যদি কারও সম্পর্কে তার জানা থাকে 
যে, সে ঈমান থেকে কোন-না-কোন সময় মুখ ফিরিয়ে নেবে, তবে তার প্রতি আল্লাহ্‌ স্বীয় 


সূরা ফাত্হ | ৮৩ 


সন্তুষ্টি ঘোষণা করতে পারেন না। ইবনে আবদুল বার রে) ইস্তিয়াবের ভূমিকায় এই 
আয়াত উদ্ধৃত করে লিখেন £ ون رضی 1 & عند لم یسكخط علیۃ بدا‎ 0 


আল্লাহ্‌ যার প্রতি সন্তুষ্ট হয়ে যান, তার প্রতি এরপর কখনও অসন্তুষ্ট হন না। এই আয়াতের 
ভিত্তিতেই রসূলুল্লাহ সো) বলেন ঃ বায়"আতে-রিষওয়ানে অংশগ্রহণকারীদের মধ্যে কেউ 
জাহান্নামে যাবে না। অতএব, তাঁদের জন্যই যখন মুখ্যত এই ওয়াদা করা হয়েছে, তখন 
তাদের মধ্যে কারও কারও বেলায় ব্যতিক্রম হওয়া নিশ্চিতই বাতিল । এ কারণেই সমগ্র 
উম্মত এ ব্যাপারে একমত যে, সাহাবায়ে কিরাম সবাই আদিল ও সিকাহ্‌। 

সাহাবায়ে কিরাম সবাই জান্নাতী, তাঁদের পাপ মার্জনীয় এবং তাঁদেরকে ۶ 
প্রতিপন্ন করা গোনাহ £ কোরআন পাকের অনেক আয়াত এ বিষয়ের সুস্পস্ট প্রমাণ। 
তন্মধ্যে কতিপয় আয়াত এই সূরাতেই উল্লিখিত হয়েছে $ 


১১৯০০ ৩৮ এটা এ) ০৪) এবং ও ৪৯1 5905 2 الز مهم کلمة التقوی‎ 
এছাড়া আরও অনেক আয়াতে এই বিষয়বস্ত রয়েছে $ 


টি ভি 
سس ۸ وی و ے ے‎ পা ASI“ A 


Lig‏ زی الله هی وال ی سرام وا لا ی نا لو لون مین 
পাড়ে পান e I‏ هم 7 وه هم 3۲ ه 
المهاجرين و الاما رو الذ টা এ‏ باخسان رضی اله علهم ورفوا 


AI BS ৫১7 
+ 


৬৬০‏ واعد لھم جنات تجری نشتها لا نما و 
۳ 


۱ ود ورال‎ 
সূরা হাদীদে সাহাবায়ে কিরাম সম্পর্কে বলা হয়েছে? 4০০০1 4১০ 5455 


অর্থাৎ তাঁদের সবাইকে আল্লাহ্‌ “হুসনা” তথা উত্তম পরিণতির ওয়াদা দিয়েছেন। এরপর সূরা 


سے سے سے سے 


85 হুসনা’ সম্পর্কে বলা হয়েছে ঃ 1৪ اذ ہن سيقت‎ ul 
7 2 LA A ha 
منا آلحسنی آ و لاگک عنها مبعد ون‎ অর্থাৎ যাদের জন্য আমার পক্ষ থেকে 


পূর্বেই হসনার ফয়সালা হয়ে গেছে তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। রসূলুল্লাহ 
সো) বলেন 8 (৪১ 9 ০৪ خھر القر ون قرنی لم الد یں یلو نھم ثم الذ‎ 
অর্থাৎ সমগ্র সময়কালের মধ্যে আমার সময়কাল উত্তম। এরপর সেই সময়কালের লোন 
উত্তম, যাদের সময়কাল আমার সময়কালের সংলগ্র, এরপর তারা যারা তাদের সংলগ্ন । 
আরও এক হাদীসে বলা হয়েছে, আমার সাহাবীগণকে মন্দ বলো না। কেননা, ( ঈমানী 
শক্তির কারণে তাঁদের অবস্থা এই যে, ) তোমাদের কেউ যদি ওহদ পাহাড় সমান স্বর্ণ ব্যয় 
করে, তবে তা তাঁদের ব্যয় করা এক মুদের সমানও +2 অর্ধ মুদেরও 


৮৪ তফসীরে মা"আরেফুল-কোরআন ॥ PET NS 


না। মুদ আরবের একটি ওজনের নাম, যা আমাদের অর্ধ সেরের কাছাকাছি ।---(বুখারী ) 
হযরত জাবের রো)-এর হাদীসে রসূলুল্লাহ্‌ সো) বলেনঃ আল্লাহ্‌ তা'আলা সারা জাহানের 
মধ্য থেকে আমার সাহাবীগণকে পছন্দ করেছেন। এরপর আমার সাহাবীগণের মধ্য থেকে 
চারজনকে আমার জন্য পছন্দ করেছেন--আবু বকর, ওমর, ওসমান ও আলী (রা)। 
__(বাযযার ) অন্য এক হাদীসে বলা হয়েছে 8 | 


(৮৮1 ০০ و هم غرضا سس بعد ی‎ ১০৪১৩ 8 الله الله فی امحا بی‎ 
(5191 ৯৪ ابفضهم و سس ازاهم‎ ৯৮ ৪৭ ثبحبی ! حبهم و سس‎ 
-» انی فقد ! ذ ی الله و صی انی‌الله فهوشک | ی پاخن‎ ১] ১০০ 5 
| আমার সাহাবীগণের সম্পর্কে আল্লাহ্‌কে ভয় কর, আল্লাহকে ভয় কর। আমার পর 
তাঁদেরকে নিন্দা ও দোষারোপের লক্ষ্যবন্ততে পরিণত করো না। কেননা, যে ব্যক্তি তাদেরকে 
ভালবাসে, সে আম্মার ভালবাসার কারণে তাদেরকে ভালবাসে এবং যে তাদের প্রতি বিদ্বেষ 
রাখে, সে আমার প্রতি বিদ্বেষের কারণে তাঁদের প্রতি বিদ্বেষ রাখে । যে তাদেরকে কষ্ট দেয়, 
সে আর্মাকে কস্ট দেয় এবং যে আমাকে কস্ট দেয়, সে আল্লাহ্‌কে কস্ট দেয়। যে আল্লাহ্‌কে 

কষ্ট দেয়, তাকে অচিরেই আল্লাহ্‌ আযাবে গ্রেফতার করবেন।--€ তিরমিযী ) 


আয়াত ও হাদীস এ সম্পর্কে অনেক। “মকামে-সাহাবা নামক গ্রহে আমি এগুলো 
সন্নিবেশ করেছি। সব সাহাবীই যে আদিল ও সিকাহ্‌---এ সম্পকে সমগ্র উম্মত একমত! 
সাহাবায়ে-কিরামের পারস্পরিক মতবিরোধ ও যুদ্ধ-বিগ্রহ সম্পর্কে আলোচনা, সমালোচনা 
ও ঘাঁটার্থাটি করা অথবা ছুপ থাকার বিষয়টিও এই গ্রন্থে বিস্তারিত লিখিত হয়েছে। প্রয়োজন 
মাফিক তার কিছু অংশ সূরা মুহাম্মদের তফসীরে স্থান পেয়েছে। সেখানে দেখে নেওয়া যেতে 
পারে ۱ ا‎ " 





سو رۃة العجرا ن 
TI 5‏ 
মদীনায় অবতীর্ণ, আয়াত ১৮, রুকু ২‏ 
الو الاح الیو 

مت 
PAGE‏ اموا لا فمو بن یں بے الله 4558 3 امو 
اه دن ford St‏ یم ০০০৪৩০০১০৪৬‏ 
لم هو و লালিত‏ 15792 القزل مسر 


4 ET gl و‎ 22 E তর 
ل ره لن ہت‎ El ES ৮৮2৫ کت‎ )7 | 
চির ৩ ৫95 3 9১৫) চর 5৫ 86554 


হাত‏ ور 1 0 ات 








পরম করুণাময় ও অসীম দয়াবান আল্লাহ্‌র ۱ 


(১) মুমিনগণ! তোমরা আল্লাহ ও রসুলের সামনে অগ্রণী হয়ো না এবং আল্লাহ্‌কে 
ভয় কর। নিশ্চয় আল্লাহ সবকিছু শুনেন, সবকিছু জানেন । (২) মুমিনগণ ! তোমরা 
নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উচু করো না এবং তোমরা একে অপরের সাথে 
যেরূপ উঁঁচুস্বরে কথা বল, তীর সাথে সেই রূপ উচুস্বরে কথা বলো না। এতে তোমাদের 
কর্ম নিম্ফল হয়ে যাবে এবং তোমরা টেরও পাবে না। (৩) যারা আল্লাহ্‌র রসূলের সামনে 
নিজেদের কণ্ঠস্বর নীচু করে, আল্লাহ্‌ তাদের অন্তরকে শিস্টাচারের জন্য শোধিত করেছেন | 
তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরজ্কার । (8) যারা প্রাচীরের আড়াল থেকে আপনাকে 
উচ্চস্বরে ডাকে, তাদের অধিকাংশই অবুঝ। (৫) যদি তারা আপনার বের হয়ে তাদের কাছে 


৮৬ ' তফসীরে মা*আরেফুল-কোরআন । অষ্টম খণ্ড 


আসা পর্যন্ত সবর করত, তবে তা-ই তাদের জন্য মঙ্গলজনক হত। আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম 
দয়ালু । 


লা শা শশা টাটা কটা? 


তফসীরের সার-সংক্ষেপ 


সরার যোগসূর ও শানে-নুযুল £ পূর্ববর্তী দুই সূরায় জিহাদের বিধান ছিল, যদ্দ্বারা 
বিশ্বজগতের সংশোধন উদ্দেশ্য। আলেচ্য সূরায় আত্মসংশোধনের বিধান ও শিষ্টাচার নীতি 
ব্যক্ত হয়েছে। বিশেষত সামাজিকতা সম্পর্কিত বিধি-বিধান উল্লিখিত হয়েছে। আলোচ্য 
আয়াতসমূহ অবতরণের ঘটনা এই যে, একবার বনী তামীম গোত্রের কিছু লোক রসূলুল্লাহ্‌ 
(সা)-র থিদমতে উপস্থিত হয় । এই গোত্রের শাসনকর্তা কাকে নিযুক্ত করা হবে-_তখন 
এ বিষয়েই আলোচনা চলছিল । হযরত আবূ বকর রো) কা"কা” ইবনে হাকিমের নাম 
প্রস্তাব করলেন এবং হযরত ওমর (রো) আকরা” ইবনে হাবেসের নাম পেশ করলেন | 
এ ব্যাপারে হযরত আবু বকর রো) ও ওমর রো)-এর মধ্যে মজলিসেই কথাবার্তা হল এবং 
ব্যাপারটি শেষ পর্যন্ত কথা কাটাকাটিতে উন্নীত হয়ে উভয়ের কণ্ঠস্বর উঁচু হয়ে গেল । এরই 
পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াতসমূহ অবতীর্ণ হয় ।---( বুখারী ) 


মুমিনগণ! তোমরা আল্লাহ্‌ ও রসুলের (অনুমতির ) আগে (কোন কথা কিংবা কাজে) 

অগ্রণী হয়ো না। [ অর্থাৎ যে পর্যন্ত শক্তিশালী ইঙ্গিতে অথবা স্পষ্ট ভাষায় কথাবার্তার 
অনুমতি না হয়, কথাবার্তা বলো না; যেমন উপরোক্ত ঘটনায় অপেক্ষা করা উচিত ছিল যে, 
রসলুল্লাহ সো) নিজে কিছু বলুন অথবা উপস্থিত লোকদেরকে জিক্তাসা করুন। এরূপ 
অপেক্ষা না করেই নিজের পক্ষ থেকে কথাবার্তা শুরু করে দেওয়া সমীচীন ছিল না]। আল্লা 
হকে ভয় কর। নিশ্চয় আল্লাহ্‌ (তোমাদের সব কথাবার্তা ) শুনেন (এবং তোমাদের ক্রিয়া- 
কর্ম) জানেন। মুমিনগণ, তোমরা পয়গস্বরের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উচু 
করো না এবং তোমরা পরস্পরে যেমন খোলাখুলি কথাবার্তা বল, পয়গম্ধরের সাথে সেরূপ 
খোলাখুলি কথাবার্তা বলো না। (অর্থাৎ পরস্পরে কথা বলার সময় তাঁর সামনে 3 5 
কথা বলো না এবং স্বয়ং তার সাথে কথা বলার সময় সমান স্বরে বলো না)। এতে 
তোমাদের কর্ম তোমাদের অক্তাতসারে নি্ফল হয়ে যাবে। [ উদ্দেশ্য এই যে, দৃশ্যত নিভীঁক 
ও বেপরোয়া হয়ে কথা বলা এবং পরস্পরে খোলাখুলি কথা বলার অনুরাপ উঁচুস্বরে কথা 
বলা এক প্রকার ধৃষ্টতা । অনুসারী ও খাদিমের পক্ষ থেকে এ ধরনের কথাবার্তা অপছন্দ- 
নীয় ও কষ্টদায়ক হতে পারে। আল্লাহ্‌র রসূলকে কম্ট দেওয়া যাবতীয় সকর্মকে বরবাদ 
করে দেওয়ার নামান্তর । তবে মাঝে মাঝে মানসিক প্রফুলপতার সময় এরাপ ব্যবহার অসহনীয় 
হয় না। তখন রসূলের জন্য কষ্টদায়ক না হওয়ার কারণে এ ধরনের কথাবার্তা সৎকর্ম 
বরবাদ হওয়ার কারণ হবে না। কিন্তু এ ধরনের কথাবার্তা কখন অসহনীয় ও কষ্টদায়ক 
হবে না, তা জানা বস্তার পক্ষে সহজ নয়।- বক্তা হয়ত এরাপ মনে করে কথা বলবে যে, 
এই কথায় রসূলুল্লাহ, সো)-র কস্ট হবে না; কিন্ত বাস্তবে তা দ্বারা কষ্ট হয়ে যাবে। 
এমতাবস্থায় তার কথা তার সৎ কর্মকে বরবাদ করে দেবে; যদিও সে ধারণাও করতে 
পারবে না যে, তার এই কথা দ্বারা তার কতটুকু ক্ষতি হয়ে গেছে। তাই কণ্ঠস্বর উঁছু করতে 


সুরা হজুরাত ৮৭ 


এবং জোরে কথা বলতে সর্বাবস্থায় নিষেধ করা হয়েছে । কেননা, এ ধরনের কিছু সংখ্যক 
কথাবার্তা যদিও কর্ম বরবাদ হওয়ার কারণ নয়; কিন্তু তা নিদিষ্ট করা কঠিন। তাই যাবতীয় 
খোলাখুলি কথাবার্তাই বর্জন করা বিধেয়। এ পর্যন্ত উ চুস্বরে কথা বলতে নিষেধ করা হয়েছে। 
অতঃপর কণ্ঠস্বর নীচু করতে উৎসাহিত করা হচ্ছে 8] 


নিশ্চয় যারা আল্লাহ্‌র রসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নীচু করে, আল্লাহ্‌ তাদের 
অন্তরকে তাকওয়ার জন্য নিদিষ্ট করে দিয়েছেন। (অর্থাৎ তাদের অন্তরে তাকওয়ার 
পরিপন্থী কোন বিষয় আসেই না £ উদ্দেশ্য এরূপ মনে হয় যে, এই বিশেষ ব্যাপারে তারা 
পূর্ণ তাকওয়া গুণে গুণান্বিত। তিরমিযীর এক হাদীসে পূর্ণ তাকওয়ার বৰ্ণনা এরূপ ভাষায় 


বিরত হয়েছে ঃ ১৯ 5৮ ৩৮৯০৭] ৬ لايبلغ العبد ان بكرن‎ 
ما لا پا س پڭ 5 وا لما ب با س‎ অর্থাৎ বান্দা ততক্ষণ পূর্ণ তাকওয়া প্স্ত পৌছতে 


পারে না,যে পর্যন্ত নাসে গোনাহ নয়, এমন কিছু বিষয়ও বর্জন করে। এই ভয়ে যে, এগুলো 
তাকে গোনাহে লিপ্ত করে দিতে পারে। অর্থাৎ গোনাহের আশংকা আছে, এমন বিষয়া- 
দিকেও সে বর্জন করে। উদাহরণত কণ্ঠস্বর উচু করার এমন এক প্রকার আছে, যাতে 
গোনাহ নেই। অর্থাৎ যদ্দ্বারা সম্বোধিত ব্যক্তির কম্ট হয় না এবং এক প্রকার এমন আছে, 
যাতে গোনাহ আছে, অর্থাৎ যদ্দ্বারা সম্বোধিত ব্যক্তির কষ্ট হয়। এখন পূর্ণ তাকওয়া হল 
সর্বাবস্থায় কণ্ঠস্বর উঁচু করাকে বর্জন করা। অতঃপর তাদের কর্মের পারলৌকিক ফায়াদা 
বণিত হচ্ছে £) তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার রয়েছে। পরবতাঁ আয়াতসমূহের ঘটনা 
এই যে, এই বনী তামীম গোন্রই যখন পুনরায় রসূলল্লাহ্‌ (সা)-র খিদমতে উপস্থিত হয়, 
তখন তিনি বাড়ীর বাইরে ছিলেন না । বরং বিবিগণের কোন এক কক্ষে ছিলেন । তারা 
ছিল আনাড়ি গ্রাম্য লোক । সেমতে বাইরে দাঁড়িয়েই তার নাম উচ্চারণ করে ডাকতে লাগল ঃ 


হে মুহাম্মদ, আমাদের কাছে বের হয়ে আসুন । এর‏ پا معمد | خرچ الینا 


পরিপ্রেক্ষিতে আয়াতসমূহ অবতীর্ণ হয়।--( দুররে মনসুর ) যারা কক্ষের বাইরে থেকে 
আপনাকে চিৎকার করে ডাকে, তাদের অধিক্কাংশই অবুঝ ( বুদ্ধিমান হলে আপনার সাথে 
শিল্টাচারমূলক ব্যবহার করত এবং এভাবে নাম নিয়ে বাইরে থেকে ডাকার ধৃষ্টতা প্রদর্শন 


করত না। کنر هم‎ 1 বলার কারণ হয় এই যে, তাদের কেউ কেউ আসলে অবুঝ ছিল না, 


অন্যের দেখাদেখি এ কাজে লিপ্ত হয়েছিল । না হয় যাতে কেউ উত্তেজিত না হয়, সেজন্য 
کتر هم‎ | বলা হয়েছে। কেননা, এরূপ ক্ষেত্রে প্রত্যেকেই ধারণা করতে পারে যে, বোধ 


হয় তাকে লক্ষ্য করে বলা হয়নি। ওয়ায-নসিহতের ক্ষেত্রে উত্তেজনাকর কথাবার্তা থেকে 
সাবধান থাকাই নিয়ম )। যদি তারা আপনার বের হয়ে তাদের কাছে আসা পর্যন্ত (সামান্য) 
সবর ( ও অপেক্ষা ) করত, তবে এটা তাদের জন্য মঙ্গলজনক হত (কেননা এটাই ছিল 
শিষ্টাচারের কথা । ভারা এগ্নও তওবা করলে ক্ষমা পাবে, কেননা, ) আল্লাহ্‌ ক্ষমাশীল, 
পরম দয়ালু । 


৮৮ | তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

আলোচ্য আয়াতসমূহের অবতরণ সম্পর্কে কুরতুবীর ভাষ্য অনুযায়ী ছয়টি ঘটনা 
বর্ণিত আছে। কাষী আব্‌ বকর ইবনে আরাবী (র) বলেনঃ সব ঘটনা নিভূল। কেননা, 
সবগুলোই আয়াতের ব্যাপকতার অন্তর্ভুক্ত । তন্মধ্যে একটি ঘটনা বুখারীর বর্ণনা মতে 
তফসীরের সার-সংক্ষেপে উল্লেখ করা হয়েছে । : 


ص فو سپ و فو ৮০৮ e e‏ و ۵۸۵ 


তেন এর আসল অথ দই‏ الھدیں ' تعد مو | ہیں ید ی | ر و رسو ل 


দারা এর উদ্দেশ্য সামনের দিক । অর্থ এই যে, রসূলুল্লাহ (সা)-র সামনে 
অগ্রবর্তী হয়ো না। কি বিষয়ে অগ্রণী হতে নিষেধ করা হয়েছে, কোরআন পাক তা উল্লেখ 
করেনি । এতে ব্যাপকতার প্রতি ইঙ্গিত রয়েছে । অর্থাৎ যে কোন কথায় অথবা কাজে 
রসূলুল্লাহ সো) থেকে অগ্রণী হয়োনা। বরং তার জওয়াবের অপেক্ষা কর। তবেতিনিই 
যদি কাউকে জওয়াবদানের আদেশ করেন, তবে সে জওয়াব দিতে পারে । এমনিভাবে 
যদি তিনি পথ চলেন তবে কেউ যেন তাঁর অগ্রে নাচলে। খাওয়ার মজলিসে কেউ যেন তার 
আগে খাওয়া শুরু নাকরে। তবে তাঁর পক্ষ থেকে সুস্পষ্ট বর্ণনা অথবা শক্তিশালী ইঙ্গিত 
দ্বারা যদি প্রমাণিত হয় যে, তিনি কাউকে অগ্রে প্রেরণ করতে চান তবে তা ভিন্ন কথা; যেমন 
সফর ও যুদ্ধের বেলায় কিছু সংখ্যক লোককে অগ্রে যেতে আদেশ করা হত। 


আলিম ও ধর্মীয় নেতাদের সাথেও এই আদবের প্রতি লক্ষ্য রাখা উচিত £ কেউ কেউ 
বলেন, ধর্মের আলিম ও মাশায়েখের বেলায়ও এই বিধান কার্যকর । কেননা, তারা পয়গম্বরগণের 
উত্তরাধিকারী । নিশেনাক্ত ঘটনা এর প্রমাণ। একদিন রসূলুল্লাহ (সা) হযরত আবৃদ্দারদা 
রো)-কে হযরত আবু বকর রো)-এর অগ্রে অগ্রে চলতে দেখে সতক তর্ক করলেন এবং বললেন 3 
তুমি কি এমন ব্যক্তির অগ্রে চল, যিনি ইহকাল ও পরকালে তোমা থেকে শ্রেষ্ঠ? তিনি আরও 
বললেন ঃ দুনিয়াতে এমন কোন ব্যক্তির উপর সূর্যোদয় ও সূর্যাস্ত হয়নি যে পয়গম্বরগণের 
পর হযরত আব্‌ বকর থেকে উত্তম ও শ্রেষ্ঠ ।--€ রূহল-বয়ান ) তাই আলিমগণ বলেন যে, 
ওস্তাদ ও পীরের সাথেও এই আদবের প্রতি লক্ষ্য রাখা উচিত। 


পা পারা জরা পানি পা سب حم سال پر‎ 
ثرفعوا | موا نکم فوق موت النبی‎ ॥_ নবী কমীম সো)-এর মজলিসের 


এটা দ্বিতীয় আদব । অর্থাৎ রস্লুল্লাহ সো)-র সামনে কণ্ঠস্বরকে তাঁর কণ্ঠস্বরের চাইতে 
অধিক উঁচু করা অথবা তাঁর সাথে উ চুস্বরে কথা বলা-_যেমন পরস্পরে বিনা দ্বিধায় করা 
হয়, এক প্রকার বে-আদবী ও ধৃষ্টতা । সেমতে এই আয়াত অবতরণের পর সাহাবায়ে 
কিরামের অবস্থা পাল্টে যায়। হযরত আবূ বকর (রা) আরষ করেন ৪ ইয়া রাসূলাল্লাহ (সা), 
আল্লাহ্‌র কসম ! এখন মৃত্যু পর্যন্ত আপনার সাথে কানাকানির অনুরূপ কথাবার্তা বলব ।-- 
(বায়হাকী ) হযরত ওমর রো) এরপর থেকে এত আস্তে কথা বলতেন যে, প্রায়ই পুনরায় 
জিন্তাসা করতে হত। -(সেহাহ্‌ ) হযরত সাবেত ইবনে কায়সের কণ্ঠস্বর স্বভাবগতভাবেই 
উঁচু ছিল। এই আয়াত শুনে তিনি ভয়ে ক্ৰন্দন করলেন এবং কণ্ঠস্বর নীচু করলেন ।-- 


(দুররে-মনসূর ) 


সূরা 0 | ৮৯ 


রওযা মোবারকের সামনেও বেশী উচুস্বরে সালাম ও কালাম করা নিষিদ্ধ £ কাষী 
আবূ বকর ইবনে আরাবী €র) বলেন £ রসূলুল্লাহ সো)-র সম্মান ও আদব তাঁর ওফাতের 
পরও জীবদ্দশার ন্যায় ওয়াজিব। তাই কোন কোন আলিম বলেনঃ তাঁর পবিত্র কবরের 
সামনেও বেশী উঁদুস্বরে সালাম ও কালাম করা আদবের খিলাফ ৷ এমনভাবে যে মজলিসে 
রসূলুলাহ্‌ সো)-র হাদীস পাঠ অথবা বর্ণনা করা হয়, তাতেও হট্টগোল করা বেআদবী। 
কেননা, তার কথা যখন তাঁর পবিত্র মুখ থেকে উচ্চারিত হত, তখন সবার জন্য চুপ করে শোনা 
ওয়াজিব ও জরুরী ছিল। এমনিভাবে ওফাতের পর যে মজলিসে বাক্যাবলী শুনানো হয়, 
সেখানে হট্টগোল করা বেআদবী। 


মাস‘আলা £ পয়গম্বরগণের উত্তরাধিকারী হওয়ার কারণে পয়গম্ধরের উপর অগ্রণী 
হওয়ার নিষেধাক্তায় যেমন আলিমগণ দাখিল আছেন, তেমনিভাবে আওয়াষ উচু করারও | 
বিধান তাই । আলিমগণের মজলিসে এত উ্দুস্বরে কথা বলবে না, যাতে তাঁদের আওয়ায 
চাপা পড়ে যায়।--( কুরতুবী) ' 


কাজলা পাশা সততা‏ ور و مر سح Adar‏ مس رو ڑ ر ص 


ভি হর‏ ن تحبط ৬‏ لکم و انتم لا تشعرو ن 


কণ্ঠস্বর থেকে উদু করো না এই আশংকার কারণে যে, কোথাও তোমাদের সমস্ত আমল 
নিম্ফল হয়ে যায় এবং তোমরা টেরও পাও না। এ স্থলে শরীয়তের স্বীকৃত মূলনীতির দিক 
দিয়ে কয়েকটি প্রশ্ন দেখা দেয় $ এক. আহলে সুন্নত ওয়াল জমাআতের এ কমত্যে একান্ত 
কুফরই সৎকর্মসমূহ বিনষ্ট করে দেয়। কোন গোনাহের কারণে কোন সৎ কর্ম বিনষ্ট হয় 


gr کس‎ 


না। এখানে মু’মিন তথা সাহাবায়ে কিরামকে সম্বোধন করা হয়েছে এবং ১: الذ‎ 92 10 


AS! 


শব্দযোগে সম্বোধন করা হয়েছে। এতে বোঝা যায় যে, কাজটি কুফর নয়। অত-‏ !منوا 


এব আমলসমূহ বিনষ্ট হবে কিরূপে? দুই. ঈমান একটি ইচ্ছাধীন কাজ । যে পর্যন্ত কেউ 
স্বেচ্ছায় ঈমান গ্রহণ না করে, মু’মিন হয় না। এমনিভাবে কুফরও একটি ইচ্ছাধীন কাজ। 
স্বেচ্ছায় কুফর অবলম্বন না করা পযন্ত কেউ কাফির হতে পারে না। এখানে আয়াতের 


শেষাংশে স্পষ্টত ১) 8 (৮০ | বলা হয়েছে। অর্থাৎ তোমরা টেরও পাবে না। 


অতএব এখানে খাটি কুফরের শাস্তি সমস্ত নেক আমল নিম্ফল হওয়া কিরূপে প্রযোজ্য হতে 
পারে। 


মাওলানা আশরাফ আলী থানভী রে) বয়ানুল কোরআনে এর এমন ব্যাখ্যা 
দিয়েছেন, যদ্দ্বারা সব প্রশ্ন দূর হয়ে যায়।' তিনি বলেছেন, আয়াতের অর্থ এই যে, মুসলমানগণ, 
তোমরা রসূলুল্লাহ (সা)-র কণ্ঠস্বর থেক্ষে নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করা এবং উচ্চস্বরে 
কথা বলা থেকে বিরত থেকো । কারণ, এতে তোমাদের সমস্ত আমল বিনষ্ট ও নিষ্ফল 
হয়ে যাওয়ার আশংকা আছে। আশংকার কারণ এই যে, রসূলুল্লাহ সো) থেকে অগ্রণী হওয়া 
১২-_ | 


৯০ ۰ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


অথবা তার কণ্ঠস্থরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করার মধ্যে তীর শানে ধৃষ্টতা ও বেআদবী 
হওয়ারও আশংকা আছে, যা রসূলক্ষে কম্টদানের কারণ। রসূলের কম্টের কারণ হয়, 
এরূপ কোন কাজ সাহাবায়ে কিরাম ইচ্ছাকৃতভাবে করবেন, যদিও এরূপ কল্পনাও করা 
যায় না, কিন্তু অগ্রণী হওয়া ও কণ্ঠস্বর উঁচু করার মত কাজ কস্টদানের ইচ্ছায় না হলেও 
তদ্দ্বারা কষ্ট পাওয়ার আশংকা আছে। তাই এই জাতীয় কাজ সর্বাবস্থায় নিষিদ্ধ ও গোনাহ 
সাব্যস্ত করা হয়েছে। কোন গোনাহের বৈশিষ্ট্য এই যে, যারা এই গোনাহ্‌ করে, তাদের 
থেকে তওবা ও সৎ কর্মের তওফীক ছিনিয়ে নেওয়া হয়। ফলে তারা গোনাহে অহনিশি মগ্ন 
হয়ে পরিণামে কুফর পর্যন্ত পৌছে যায়, যা সমস্ত নেক আমল নিষ্ফল হওয়ার কারণ । 
ধর্মীয় নেতা, ওস্তাদ অথবা পীরকে কম্ট দেওয়া এমনি গোনাহ্‌, ষদ্দ্বারা তওফীক ছিনিয়ে 
নেওয়ার আশংকা আছে। এভাবে নবীর সামনে অগ্রণী হওয়া এবং কণ্ঠস্বর উচু করা দ্বারাও 
তওফীক ছিনিয়ে নেওয়ার এবং অবশেষে কুফর পর্যন্ত পৌছে যাওয়ার আংশকা থাকে। 
ফলে সমস্ত সৎকর্ম নিষ্ফল হয়ে যেতে পারে। যারা এহেন কাজ করে, তারা যেহেতু কষ্ট 
দেওয়ার ইচ্ছায় করে না, তাই সে টেরও পাবে না যে, এই কুফর ও সৎ কর্ম নিষ্ফল হওয়ার 
আসল কারণ কি ছিল। কোন কোন আলিম বলেনঃ বুযুর্গ পীরের সাথে ধৃষ্টতা ও 
বেআদবী ও মাঝে মাঝে তওফীক ছিনিয়ে নেওয়ার কারণ হয়ে যায়, যা পরিণামে ঈমানের 
সম্পদও বিনষ্ট করে দেয় । ۰ 
he bey و‎ A 


০৮১৯১ ১1 ও ينا د و نک من و را اء الحجرا‎ ৩৪০1 


__এই আয়াতে নবী করীম সো)-এর তৃতীয় আদব শেখানো হয়েছে। অর্থাৎ তিনি যখন 
নিজ বাসগৃহে তশরীফ রাখেন, তখন বাইরে দাঁড়িয়ে তাঁকে ডাকা, বিশেষত গোয়াতুমি 


সহকারে নাম নিয়ে আহবান করা বেআদবী। এটাবুদ্ধিমানের কাজ নয়। حجرات‎ 
শব্দটি £ 1:-এর বহুবচন । অভিধানে প্রাচীর চতুষ্টয় দ্বারা বেস্টিত স্থানকে حجر‎ 


বলা হয়, যাতে কিছু বারান্দা ও ছাদ থাকে। নবী করীম (সা)-এর নয়জন বিবি ছিলেন । 
তাঁদের প্রত্যেকের জন্য পৃথক পৃথক হুজরা তথা কক্ষ ছিল। তিনি পালাক্রমে এসব হুজরায় 
তশরীফ রাখতেন । 


ইবনে সাস্দ আতা খোরাসানীর রেওয়ায়েতক্রমে লিখেন $ এসব হজরা [> 
শাখা দ্বারা নিমিত ছিল এবং দরজায় মোটা কাল পশমী পর্দা ঝুলানো থাকত । ইমাম 
বোখারী রে) “আদাবুল ম্ফরাদ" গ্রন্থে এবং বায়হাকী দাউদ ইবনে কায়েসের উক্তি 
বর্ণনা করেন। তিনি বলেন £ আমি এসব হজরার যিয়ারত করেছি। আমার ধারণা এই 
যে, হজরার দরজা থেকে ছাদবিশিষ্ট কক্ষ পর্যন্ত ছয়-সাত হাতের ব্যবধান ছিল। কক্ষ 
দশ হাত এবং ছাদের উচ্চতা সাত-আট হাত ছিল। ওলীদ ইবনে আবদুল মালেকের রাজ- 
ত্বকালে তারই নির্দেশে এসব হুজরা মসজিদে নববীর অন্তর্ভূক্ত করে দেওয়া হয়। মদীনার 
লোকগণ সেদিন অশ্ রোধ করতে পারেন নি। 


শানে-নুযূল ঃ ইমাম বগভী রে) কাত দাহ রো)-র রেওয়ায়েতক্রমে বর্ণনা করেন, 


সূরা হুজুরাত ৯৬ 


বন্‌ তামীমের লোকগণ দুপুরের সময় মদীনায় উপস্থিত হয়েছিল। তখন রসূল্ল্লাহ্‌ সো) 
কোন এক হুজরায় বিশ্রামরত ছিলেন। তারা ছিল গ্রাম্য এবং সামাজিকতার রীতি-নীতি 


সম্পর্কে অক্ত। কাজেই তারা হজরার বাইরে থেকেই ডাকাডাকি শুরু করল$  ج آخر‎ 
Jo تن الینا پا‎ re আলোচ্য আয়াত অবতীর্ণ হয় । এতে এভাবে ডাকা- 


ডাকি করতে নিষেধ করা হয় এবং অপেক্ষা করার আদেশ দেওয়া হয়। মসনদে আহমদ, 
তিরমিযী ইত্যাদি গ্রস্থেও এই রেওয়ায়েত বিভিন্ন শব্দযোগে বর্ণিত হয়েছে ।---€ মাযহারী ) 


۰ সাহাবী ও তাবেয়ীগণ তাঁদের আলিম ও মাশায়েখের সাথেও এই আদব ব্যবহার 
করেছেন। সহীহ বোখারী ও অন্যান্য কিতাবে হযরত ইবনে আব্বাস রো) থেকে বণিত 
আছে--আমি যখন কোন আলিম সাহাবীর কাছ থেকে কোন হাদীস লাভ করতে চাইতাম, 
তখন তাঁর গৃহে পৌছে ডাকাড।কি অথবা দরজার কড়া নাড়া দেওয়া থেকে বিরত থাকতাম 
এবং দরজার বাইরে বসে অপেক্ষা করতাম। তিনি যখন নিজেই বাইরে আগমন করতেন, 
তখন আমি তাঁর কাছে হাদীস জিক্তাসা করতাম। তিনি আমাকে দেখে বলতেন ঃ হে 
রসূলুল্লাহ (সা)-র চাচাত ভাই, আপনি দরজার কড়া নেড়ে আমাকে সংবাদ দিলেন না 
কেন? হযরত ইবনে আব্বাস রো) এর উত্তরে বলতেন ۰: আলিম জাতির জন্য পয়গম্বর 
_সদৃশ। আল্লাহ, তাআলা পয়গম্বর সম্পর্কে আদেশ দিয়েছেন যে, তাঁর বাইরে আসা পর্যন্ত 
অপেক্ষা কর। হযরত আবু ওবায়দা রে) বলেন ঃ আমি কোন দিন কোন আলিমের দরজায় 
যেয়ে কড়া নাড়া দিইনি; বরং অপেক্ষা করেছি যে, তিনি নিজেই বাইরে আসলে সাক্ষাৎ 
করব ।-_রেহুল-মা“আনী ) 


মাস'আলাঃ আলেচ্য আয়াতে (8৯) | কথাটি যুক্ত হওয়ায় প্রমাণিত হয় যে, 


ততক্ষণ সবর ও অপেক্ষা করতে হবে, যতক্ষণ তিনি আগন্তকদের সাথে কথাবার্তা বলার 
জন্য বাইরে আসেন। যদি অন্য কোন প্রয়োজনে তিনি বাইরে আসেন, তখনও নিজের মতলব 
সম্পর্কে কথা বলা সমীচীন নয়; বরং তিনি নিজে যখন আগন্তকদের প্রতি মনোনিবেশ করেন, 
তখন বলতে হবে। 





نی HEIRS‏ سق ري واوا ان ويوا 
مر و ود ۱ و পর্ণ‏ 


5৫ 4 ১ তে 5‏ وت م 





(৬) মুমিনগণ! যদি কোন পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোন সংবাদ আনয়ন 
করে, তবে তোমরা তা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞতাবশত তোমরা কোন সম্প্রদায়ের 
ক্ষতি کا۱‎ 275 না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। 


৯২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অম্টম খণ্ড 


তফলসীরের সারসংক্ষেপ 


মুমিনগণ! যদি কোন পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোন সংবাদ আনয়ন 
করে, (যাতে কারও বিরুদ্ধে অভিযোগ থাকে) তবে (যথার্থ পরীক্ষা-নিরীক্ষা ব্যতিরেকে 
সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করো না; বরং ব্যবস্থা গ্রহণ করতে হলে) তা খুব পরীক্ষা করে 
দেখবে, যাতে অক্ততাবশত তোমরা কোন সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত না হও এবং পরে 
নিজেদের রুতকর্মের জন্য অনুতপ্ত না হও। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


শানে-নুযূল £ মসনদে আহমদের বরাত দিয়ে ইবনে কাসীর এই আয়াত অব- 
তরণের ঘটনা এরূপ বর্ণনা করেছেন যে, বন্‌ মুস্তালিক গোত্রের সরদার, উম্মুল মু’মিনীন 

হযরত জুয়ায়রিয়া রো)-র পিতা হারেস ইবনে মেরার বলেনঃ আমি রসূলুলাহ্‌ (সা)-র 
জর উপস্থিত হলে তিনি আমাকে ইসলামের দাওয়াত দিলেন এবং যাকাত প্রদানের 
আদেশ দিলেন। আমি ইসলামের দাওয়াত কবূল করে যাকাত প্রদানে স্বীরুত হলাম 
এবং বললাম £ এখন আমি স্বগোন্ত্রে ফিরে গিয়ে তাদেরকেও ইসলাম ও যাকাত প্রদানের 
দাওয়াত দেব। যারা আমার কথা মানবে এবং যাকাত দেবে, আমি তাদের যাকাত 
একত্র করে আমার কাছে জমা রাখব। আপনি অমুক মাসের অমুক তারিখ পর্যন্ত 
কোন দূত আমার কাছে প্রেরণ করবেন, যাতে আমি যাকাতের জমা অর্থ তার হাতে সোপর্দ 
করতে পারি। এরপর হারেস যখন ওয়াদা অনুযায়ী যাকাতের অর্থ জমা করূলেন এবং 
দূত আগমনের নির্ধারিত মাস ও তারিখ অতিক্রান্ত হওয়ার পরও কোন দূত আগমন করল 
না, তখন হারেস আশংকা করলেন যে, সম্ভবত রসূলুল্লাহ (সো) কোন কারণে আমাদের 
প্রতি অসন্তস্ট হয়েছেন। নতুবা ওয়াদা অনুযায়ী দূত না পাঠানো কিছুতেই সম্ভবপর 
নয়। হারেস এই আশংকার কথা ইসলাম গ্রহণকারী নেতৃস্থানীয় লোকদের কাছেও প্রকাশ 
করলেন এবং সবাই মিলে রস্লুল্লাহ. সো)-র খিদমতে উপস্থিত হওয়ার ইচ্ছা করলেন । 
এদিকে রসূলুল্লাহ (সো) নির্ধারিত তারিখে ওলীদ ইবনে ওকবা রো)-কে যাকাত গ্রহণের 
জন্য পাঠিয়ে দেন। কিন্তু পথিমধ্যে ওলীদ ইবনে ওকবা (রা)-র মনে এই ধারণা জাগ্রত 
হয় যে, এই গোত্রের লোকদের সাথে তাঁর পুরাতন শন্তুতা আছে। কোথাও তারা তাকে 
পেয়ে হত্যা না করে ফেলে। এই ভয়ের কথা চিন্তা করে তিনি সেখান থেকেই ফিরে আসেন 
এবং রসূলুল্লাহ্‌ (সা)-কে যেয়ে বলেন যে, তারা যাকাত দিতে অস্বীকার করেছে এবং আমাকে 
হত্যা করারও ইচ্ছা করেছে । তখন রস্লুল্লাহ্‌ (সো) রাগান্বিত হয়ে খালিদ ইবনে ওয়ালীদ 
(রা)-এর নেতত্বে একদল মুজাহিদ প্রেরণ করলেন। এদিক দিয়ে মুজাহিদ বাহিনী রও- 
মানা হল এবং ওদিক থেকে হারেস তাঁর সঙ্জিগণসহ রসূলুল্লাহ্‌ (সা)-র খেদমতে উপস্থিত 
হওয়ার জন্য বের হলেন। মদীনার অদূরে উভয় দল মুখোমুখি হল। মুজাহিদ বাহিনী 
দেখে হারেস জিজ্ঞাসা করলেন ৪ আপনারা কোন্‌ গোত্রের প্রতি প্রেরিত হয়েছেন? উত্তর 
হলঃ আমরা তোমাদের প্রতিই প্রেরিত হয়েছি। হারেস কারণ জিজ্ঞাসা করলে তাকে 
ওলীদ ইবনে ওকবা (রা)-কে প্রেরণ ও তাঁর প্রত্যাবর্তনের কাহিনী শুনানো হল এবং ওয়ালী- 
দের এই বির্তিও শুনানো হল যে, বনু মুস্তালিক গোত্র যাকাত দিতে অস্বীকার করে তাকে 


সূরা হুজুরাত ৯৩ 


হত্যার পরিকল্পনা করেছে। একথা শুনে হারেস বললেন ঃ সেই আল্লাহ্র কসম, .যিনি 
মুহাম্মদ সো)-কে সত্য রসুল করে প্রেরণ করেছেন, আমি ওলীদ ইবনে ওকবাকে দেখি- 
ওনি। সে. আমার কাছে যায়নি। অতঃপর হারেস রসূলুল্লাহ (সা)-র সামনে উপস্থিত 
হলে তিনি জিজ্ঞাসা করলেন ঃ তুমি কি যাকাত দিতে অস্বীকার করেছ এবং আমার 
দূতক্ষে হত্যা করতে চেয়েছে? হারেস বললেন £$ কখনই নয়, সেই আল্লাহ্‌র কসম, 
ধিনি আপনাকে সত্য পয়গামসহ প্রেরণ করেছেন, সে আমার কাছে যায়নি এ এবং আমি 
তাকে দেখিওনি। নির্ধারিত সময়ে আপনার দূত যায়নি দেখে আমার আশংকা হয় যে, 
বোধ হয়, আপনি কোন TÊY কারণে আমাদের প্রতি অসন্তষ্ট হয়েছেন। তাই আমরা 
খেদমতে উপস্থিত হয়েছি। হারেস বলেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা হুজুরাতের আলোচ্য 
আয়াতটি অবতীর্ণ হয় ।---( ইবনে -কাসীর) 


কোন কোন রেওয়ায়েতে আছে, ওলীদ ইবনে ওকবা রো) নির্দেশ অনুযায়ী বনু 
মুস্তালিক গোত্রে পৌছেন। গোত্রের লোকেরা পূর্বেই জানত যে, রসূলুল্লাহ্‌ (সা)-র দূত, 
অমুক তারিখে আগমন করবে। তাই তারা অভ্যর্থনার উদ্দেশ্যে বস্তি থেকে বের হয়ে 
আসে। ওলীদ সন্দেহ করলেন যে, তারা বোধ হয় পুরাতন শন্রুতার কারণে তাকে হত্যা 
করতে এগিয়ে আসছে। সেমতে তিনি সেখান থেকেই ফিরে আসেন এবং রসূলুল্লাহ 
(সা)-র কাছে নিজ ধারণা অনুযায়ী আরঘ করলেন যে, তারা যাকাত দিতে সম্মত নয় ; 
বরং আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে। তখন রসূলুল্লাহ (সা) খালিদ ইবনে ওয়ালীদ 
(রা)-কে, প্রেরণ করলেন এবং নির্দেশ দিলেন যে, যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষার পর কোন 
ব্যবস্থা গ্রহণ করবে। খালিদ ইবনে ওয়ালীদ (রো) রান্নি বেলায় বস্তির নিকটে পৌছে 
গোপনে কয়েকজন গুপ্তচর পাঠিয়ে দিলেন। তারা ফিরে এসে সংবাদ দিল যে, তারা 
সবাই ইসলাম ও ঈমানের উপর কায়েম এবং যাকাত দিতে প্রস্তুত আছে। তাদের মধ্যে 
ইসলামের বিপরীত কোন কিছু নেই। খালিদ (রা) ফিরে এসে রসূলুল্লাহ, (সা)-র কাছে 
সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলেন। এর পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াত অবতীর্ণ হয়। ( এটা 
ইবনে কাসীরের একাধিক রেওয়ায়েতের সার-সংক্ষেপ )। 


এই আয়াত থেকে প্রমাণিত হয় যে, কোন দুষ্ট ও পাপাচারী ব্যক্তি যদি কোন 
লোক কিংবা সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ আনয়ন করে, তবে যথোপযুক্ত তদন্ত ব্যতি- 
রেকে তার সংবাদ অথবা সাক্ষ্য অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা জায়েষ নয়। 


আয়াত সম্পর্কিত বিধান ও মাস‘আলা £ঃ ইমাম জাসসাস আহকামুল-কোরআনে 
বলেনঃ এই আয়াত থেকে প্রমাণিত হয় যে, কোন ফাসিক ও পাপাচারীর খবর কবুল ٭ روج‎ 
এবং তদনুষায়ী ব্যবস্থা গ্রহণ করা জায়েয নয়, যে পর্যন্ত না অন্যান্য উপায়ে তদন্ত করে তার 


مس و ۸۵ 


সত্যতা প্রমাণিত হয়ে যায়। কেননা, এই আয়াতে এক কিরাআত হচ্ছে 8. 17445 


অর্থাৎ তদনুষায়ী ব্যবস্থা গ্রহণ করতে তড়িঘড়ি করো না; বরং অন্য উপায়ে এর সত্যতা 
প্রমাণিত না হওয়া পর্যন্ত দৃঢ়পদ থাক । ফাসিকের খবর কবল করা যখন না-জায়েয তখন 
সাক্ষ্য কবুল করা আরও উত্তমরূপে নাজায়েয হবে । কেননা, সাক্ষ্য এমন একটি খবর, 


৯৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


যাকে শপথ ও কসম দ্বার। জোরালো করা হয় | এ কারণেই অধিকাংশ আলিমের মতে 
ফাসিকের খবর অথবা সাক্ষ্য শরীয়তে গ্রহণযোগ্য নয়। তবে কোন কোন ব্যাপারে ফাসি- 
কৈর খবর ও সাক্ষ্য গ্রহণ করা হয়। সেটা এই বিধানের ব্যতিক্রম । কেননা, আয়াতে এই 


বিধানের একটি বিশেষ কারণ $) 353 ৬5 5 1 5৮০5 এ বর্ণনা করা হয়েছে। অতএব 


যেসব ব্যাপারে এই কারণ অনুপস্থিত, সেগুলো আয়াতের বিধানে দাখিল নয়, অথবা এর 
ব্যতিক্ৰম । উদাহরণত কোন ফাসিক বরং কাফিরও যদি কোন বস্তু এনে বলে যে, অমুক 
ব্যক্তি আপনাকে এটা হাদিয়া দিয়েছে, তবে তার এই খবর সত্য বলে মেনে নেওয়া জায়েষ। 
ফিকহ গ্রন্থে এর আরও বিবরণ পাওয়া যাবে। ۱ 


সাহাবীদের আদালত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও জওয়াব ঃ বিভিন্ন সহীহ্‌ 
হাদীস দ্বারা প্রমাণিত আছে যে, এই আয়াতটি ওলীদ ইবনে ওকবা রো) সম্পর্কে নাযিল 
হয়েছে। আয়াতে তাকে ফাসিক বলা হয়েছে। এ থেকে বাহ্যত জানা যায় যে, সাহাবী- 
গণের মধ্যে কেউ ফাসিকও হতে পারে। এটা Û كلهم عد و‎ 8? জে! এই স্বীকৃত ও 


সর্বসম্মত মূলনীতির পরিপন্থী । অর্থাৎ সকল সাহাবীই সিকাহ OT নির্ভরযোগ্য । তাদের 
কোন খবর ও সাক্ষ্য অগ্রহণযোগ্য নয় । আল্লামা আলুসী রে) রূুহুল-মা“আনীতে বলেন £ 
অধিকাংশ আলিম যে মাযহাব ও মতবাদ গ্রহণ করেছেন, এ ব্যাপারে তাই সত্য 9 ۲۱ 
তাঁরা বলেনঃ সাহাবায়ে কিরাম নিষ্পাপ নন, তাঁদের দ্বারা কবীরা গোনাহও সংঘটিত হতে 
পারে, "যা ফিসক তথা পাপাচার। এরূপ গোনাহ হলে তাঁদের বেলায়ও শরীয়তসম্মত 
শাস্তি প্রযোজ্য হবে এবং মিথ্যা সাব্যস্ত হলে তাঁদের খবর এবং সাক্ষ্যও প্রত্যাখ্যান করা হবে। 
কিন্ত কোরআন ও সুন্নাহর বর্ণনাদুষ্টে আহলে সুন্নাত ওয়াল জমাআতের আকীদা এই যে, 
সাহাবী গোনাহ করতে পারেন, কিন্তু এমন কোন সাহাবী নেই, যিনি গোনাহ্‌ থেকে তওবা 
موم سصصو ص‎ 7 

করে পবিত্র হন নি। কোরআন পাক 8155) 5 ৮৪১০ 41 5 3 বলে সর্বাবস্থায় তাদের 
সম্পর্কে আল্লাহ তা'আলার সন্তন্টি ঘোষণা করেছে। গোনাহ ক্ষমা করা ব্যতীত আল্লাহ 
তা'আলার সন্তুষ্টি হয় না। কাযী আবু ইয়ালা (র) বলেন ঃ সন্তুষ্টি আল্লাহ্‌ তা'আলার 
একটি চিরাগত গুণ । তিনি তাদের জন্যই সন্তুষ্টি ঘোষণা করেন, যাদের সম্পর্কে জানেন 
যে, সন্তুষ্টির কারণাদির উপরই তাদের ওফাত হবে । 


যে, সাহাবায়ে কিরামের বিরাট দলের মধ্য থেকে গুণাগুণতি কয়েক-‏ ی وچ 
জন দ্বারা কখনও কোন গোনাহ হয়ে থাকলেও তাঁরা তাৎক্ষণিক তওবা করার সৌভাগ্য-‏ 
প্রাপ্ত হয়েছেন। রসুলে করীম (সা)-এর সংসর্গের বরকতে শরীয়ত তাঁদের স্বভাবে পরিণত‏ 
হয়েছিল। শরীয়ত বিরোধী কোন কাজ অথবা গোনাহ তাঁদের পক্ষ থেকে খুবই দুর্লভ‏ 
ছিল। তাঁদের অসংখ্য সৎ কর্ম ছিল। নবী করীম (সা) ও ইসলামের জন্য তাঁরা জীবন‏ 
উ€সর্গ করেছিলেন । প্রত্যেক কাজে আল্লাহ, ও রসূলের অনুসরণকে তাঁরা জীবনের ব্রত‏ 
হিসাবে গ্রহণ করেছিলেন এবং এ জন্য এমন সাধনা করেছিলেন, যার নজীর অতীত‏ 
ইতিহাসে খুঁজে পাওয়া দুক্ষর। এসব গুণ ও শ্রেষ্ঠত্বের মুকাবিলায় সারা জীবনের মধ্যে‏ 
ফকান গোনাহ হয়ে গেলেও তা স্বভাবতই ধর্তব্য নয়। এছাড়া আল্লাহ্‌ তা‘আলা ও তার‏ 


সূরা হজুরাত ৯৫ 


রসূল সো)-এর মাহাত্ম্য ও মহব্বতে তাঁদের অন্তর ছিল পরিপূর্ণ। সামান্য গোনাহ্‌ হয়ে গেলেও 
তাঁরা আল্লাহ্‌র ভয়ে ভীত হয়ে পড়তেন এবং তাৎক্ষণিক তওবা করতেন বরং নিজেকে 
শান্তির জন্য নিজেই পেশ করে দিতেন। কোথাও নিজেই নিজেকে মসজিদের স্তম্ভের সাথে 
বেঁধে দিতেন। এসব ঘটনা হাদীসে প্রসিদ্ধ ও সুবিদিত। হাদীস থেকে জানা যায় যে, যে 
ব্যক্তি গোনাহ থেকে তওবা করে, সে এমন হয়ে যায় যেন গোনাহ্‌ করেনি । তৃতীয়ত 
কোরআনের বর্ণনা অনুযায়ী পুণ্য কাজ নিজেও গোনাহের কাফফারা হয়ে যায়। বলা 


سے پہے ہے 


فا ۸ ٣ ۸ AS‏ وی“ 
হয়েছেঃ ৬৬৯০1 ও ৯২ ৬ ১৪1 এ 1-বিশেষত সাহাবায়ে কিরামের‏ 
পুণ্যকাজ গোনাহের কাফফারা হবেই। কারণ, তাদের পুণ্য কাজ সাধারণ লোকদের মত‏ 


ছিল না। তাঁদের অবস্থা আবূ দাউদ ও তিরমিযী হযরত সায়ীদ ইবনে যায়েদ (রা) থেকে 
বর্ণনা করেন ঃ 


و الله لمشهد رجل ملهم مع I‏ صلى الله talc‏ و سلم یفھر نید ) 


“আল্লাহর কসম, তাঁদের মধ্য থেকে কোন ব্যক্তির নবী করীম (সা)-এর সাথে 
জিহাদে শরীক হওয়া---যাতে তীর মুখমণ্ডল ধূলি ধূসরিত হয়ে যায়---তোমাদের সারা 
জীবনের ইবাদত থেকে উত্তম, যদিও তোমাদেরকে নূহ (আ)-এর  আয়ুক্ষাল দান করা হয়।” 
অতএব গোনাহ. হয়ে গেলে যদিও তাঁদেরকে নির্ধারিত শাস্তিই দেওয়া হয়, কিন্তু এতদসত্ত্বেও 
কোন পরবর্তী ব্যক্তির জন্য তাঁদের কাউকে ফাসিক সাব্যস্ত করা জায়েয নয়। তাই রসূলু- 

জ্লাহ্‌ সো)-র যুগে 'কোন সাহাবী দ্বারা ফিসক হওয়ার কারণে তাঁকে ফাসিক বলা হলেও 
এর কারণে তাঁকে (নাউযুবিল্লাহ ) পরবতীঁকালেও সর্বদা ফাসিক বলা বৈধ নয়। --( রূহল- 
মা'আনী ) 


আলোচ্য আয়াত অবতরণের কারণ ওলীদ ইবনে ওকবা (রো)-র ঘটনা হলেও আয়াতে 
তাঁকে ফাসিক বলা হয়েছে---একথা অকাট্যরূপে জরুরী নয়। কারণ, এই ঘটনার পূর্বে 
ফাসিক বলার মত কোন কাজ তিনি করেন নি। এই ঘটনায়ও নিজ ধারণা অনুযায়ী সত্য 
মনে করেই তিনি মোস্তালিক গোন্র সম্পর্কে একটি বাস্তবে ভ্রান্ত সংবাদ দিয়েছিলেন। তাই 
আলোচ্য আয়াতের মর্মার্থ অনায়াসেই তা হতে পারে, যা উপরে তফসীরের সার-সংক্ষেপে 
বণিত হয়েছে । অর্থাৎ এই আয়াত ফাসিকের খবর অগ্রহণীয় হওয়া সম্পর্কে একটি সামগ্রিক 
নীতি বর্ণনা করেছে এবং সংশ্লিষ্ট ঘটনার প্রেক্ষাপটে এই আয়াত অবতরণের ফলে বিষয়টি 
এভাবে আরও জোরদার হয়েছে যে, ওলীদ ইবনে ওকবা রো) ফাসিক না হলেও তাঁর খবর 
শক্তিশালী ইঙ্গিত দ্বারা অগ্রহণীয় মনে হয়েছে । তাই রসূলুল্লাহ সো) কেবল তাঁর খবরের 
ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ না করে খালিদ ইবনে ওয়ালীদ (রা)-কে তদন্তের আদেশ দেন। সুতরাং 
একজন সৎ ও নির্ভরযোগ্য ব্যক্তির খবরে ইঙ্গিতের ভিত্তিতে সন্দেহ হওয়ার কারণে যখন তদন্ত 
না করে ব্যবস্থা গ্রহণ করা হল না, তখন ফাসিকের খবর কবুল না করা এবং তদনুযষায়ী 


৯৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


ব্যবস্থা গ্রহণ না করা আরও সুস্পম্ট। সাহাবীগণের “আদালত” সম্পর্কিত আলোচনার কিছু 
অংশ পরবতী وت‎ আয়াতেও বণিত হবে। 


টি 2‏ 
کو کے کر رای روھ فر وق 
لا فت او ک 40122 لیر حجر م 


(৭) তোমরা জেনে রাখ তোমাদের মধ্যে আল্লাহ্‌র রসূল রয়েছেন। তিনি যদি অনেক 
বিষয়ে তোমাদের আবদার মেনে নেন, তবে তোমরাই কষ্ট পাবে। কিন্তু আল্লাহ্‌ তোমাদের 
অন্তরে ঈমানের মহব্বত সৃষ্টি করে দিয়েছেন এবং তা হৃদয়গ্রাহী করে দিয়েছেন। পক্ষা- 
স্তরে কুফর, পাপাচার ও নাফর'ানীর প্রতি ot HSE করে দিয়েছেন। তারাই সৎপথ অবল- 
স্বনকারী। (৮) এটা আল্লাহ্র কৃপা ও নিয়ামত, আল্লাহ্‌ সবজ্ঞ, প্রজ্ঞাময় । 











তক্ষসীরের সার-সংক্ষেপ 
তোমরা জেনে রাখ, তোমাদের মধ্যে را(‎ ٰ ْ আল্লাহ্‌র 


পাতা‏ مت ون 


বড় নিয়ামত ; 5و -لقد س اله الم : مود وه مه‎ ۲۵5 FO 


এইযে, কোন ব্যাপারে তোমরা তাঁর বিরুদ্ধাচরণ করবে না যদিও তা পাথিব ব্যাপার হয় 
এবং পাথিব ব্যাপারাদিতে তিনি তোমাদের মতামত মেনে নেবেন, এরূপ চিন্তা করো না। 
কেননা) তিনি যদি অনেক বিষয়ে তোমাদের আবদার মেনে নেন, তবে তোমরাই কষ্ট 
পাবে। (কারণ, সেটা উপযোগিতার খেলাফ হলে তদনূযায়ী কাজ করার মধ্যে অবশ্যই 
ক্ষতি হবে। কিন্তু রস্লের মতামত অনুযায়ী কাজ করলে সেরূপ হবে না। কেননা, পাথিব 
ব্যাপার হওয়া সত্ত্বেও সেটা উপযোগিতার খেলাফ হওয়ার সম্ভাবনা যদিও অবান্তর ও নবু- 
ওয়তের পরিপন্থী নয়, কিন্তু প্রথমত এরূপ সন্তাবনা বিশিষ্ট. ব্যাপার খুবই কম হবে । 
হলে যদিও তাতে উপযোগিতা নম্টও হয়ে যায়, তবে এই উপযোগিতার বিকল্প অর্থাৎ 
পুরস্কার ও রসূলের আনুগত্যের সওয়াব অবশ্যই পাওয়া যাবে। কিন্তু তোমাদের মতামত 
অনুযায়ী কাজ করলে খুব নগণ্য সংখ্যক ব্যাপার এমন হবে, যাতে উপযোগিতা তোমাদের . 
মতামতের অনুকূলে থাকবে; কিন্তু তা নির্দিষ্ট না হওয়ার কারণে ক্ষতির আশংকাই বেশী 
থাকবে এবং এর কোন ক্ষতিপূরণ নেই। এই ব্যাখ্যা দ্বারা “অনেক বিষয়ে" কথাটির 
উপকারিতাও জানা গেল। মোটকথা, আল্লাহ্‌র রসূল তোমাদের মতানুষায়ী কাজ করলে 
তোমরাই বিপদগ্রস্ত হতে ) কিন্তু আল্লাহ (তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছেন এভাবে 


সূরা হুজুরাত | ৯৭ 


যে) তোমাদের অন্তরে ঈমানের মহব্বত সৃষ্টি করেছেন এবং তা ( অর্জনকে ) হৃদয়গ্রাহী 
করে দিয়েছেন এবং কুফর, পাপাচার (অর্থাৎ কবিরা গোনাহ) ও (যে কোন ) নাফরমানীর 
(অর্থাৎ সগীরা গোনাহ্‌র) প্রতি ঘৃণা সুচ্টি করে দিয়েছেন। ফেলে তোমরা সর্বদা রসুলের 
সন্তষ্টি অন্বেষণ কর এবং রসূলের সন্তষ্টি বিধানকারী নির্দেশাবলী মেনে চল। সেমতে 
তোমরা যখন জানতে পেরেছ যে, সাংসারিক বিষয়াদিতেও রসূলের আনুগত্য ওয়াজিব 
এবং পূর্ণ আনুগত্য ব্যতীত ঈমান পূর্ণ হয় না, তখন তোমরা অনতিবিলম্বে এই নিেশও কবুল 
করে নিয়েছ এবং কবুল করে ঈমানকে আরও পূর্ণ করে নিয়েছ)। তারাই আল্লাহ্‌ তাআলার 
রুপা ও অনুগ্রহে সৎ পথ অবলম্বনকারী। আল্লাহ. এসব নির্দেশ দিয়েছেন। কেননা, তিনি 
এসবের উপকারিতা সম্পর্কে) সবিশেষ জ্ঞাত এবং (যেহেতু তিনি) প্রক্তাময়, (তাই এসব 
নির্দেশ ওয়াজিব করে দিয়েছেন )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


এর আগের আয়াতে ওলীদ ইবনে ওকবা ও মুস্তালিক গোত্রের ঘটনা উল্লেখ করা 
হয়েছিল। ওলীদ ইবনে ওকবা মুস্তালিক গোত্র সম্পর্কে খবর দিয়েছিল যে, তারা মুরতাদ 
(ধর্মত্যাগী ) হয়ে গেছে এবং যাকাত দিতে অস্বীকার করেছে। এতে সাহাবায়ে কিরামের 
মধ্যেও উত্তেজনা দেখা দেয়। তাঁদের মত ছিল যে, মুস্তালিক গোত্রের বিপক্ষে যুদ্ধাভিযান 
করা হোক । কিন্তু রসূলুল্লাহ, সো) ওলীদ ইবনে ওকবার খবরকে শক্তিশালী ইঙ্জিতের 
খেলাফ মনে করে কবুল করেন নি এবং তদন্তের জন্য খালিদ ইবনে ওয়ালীদকে আদেশ 
করেন। আগের আয়াতে কোরআন এ বিষয়কে আইনের রূপ দান করেছে যে, যে ব্যক্তির 
খবরে শক্তিশালী ইঙ্জিতের মাধ্যমে সন্দেহ দেখা দেয়, তদন্তের পূর্বে তার খবর অনুযায়ী 
ব্যবস্থা গ্রহণ করা বৈধ নয়। আলোচ্য আয়াতে সাহাবায়ে কিরামকে আরও একটি নিদেশ 
দেওয়া হয়েছে যে, যদিও বন্‌ মুস্তালিক সম্পকিত খবর শুনে তোমাদের উত্তেজনা ধর্মীয় 
মর্যাদাবোধের কারণে ছিল ; কিন্তু তোমাদের মতামত নির্ভুল ছিল না। রসূলের অবলম্থিত 
পন্থাই উত্তম ছিল।---( মাযহারী ) উদ্দেশ্য এই যে, পরামর্শ সাপেক্ষ ব্যাপারাদিতে কোন 
মত পেশ করা তো দুরস্ত; কিন্তু এরূপ চেস্টা করা যে, রসূল (সো) এই মত অনুযায়ীই কাজ 
করুন , এটা দুরস্ত নগ্ন । কেননা, সাংসারিক ব্যাপারাদিতে যদিও খুব কমই রসূলের মতামত 
উপযোগিতার বিপরীত হওয়ার সম্ভাবনা আছে, যা নবুয়তের পরিপন্থী নয়, কিন্তু আল্লাহ্‌ 
তা‘আলা তাঁর রস্লকে যে দৃরদৃষ্টি ও বুদ্ধিমত্তা দান করেছেন, তা তোমাদের নেই। তাই 
রসূল যদি তোমাদের মতামত মেনে চলেন, তবে অনেক ব্যাপারে তোমাদের কষ্ট ও বিপদ 
হবে। যদি কুন্ত্রাপি কোথাও তোমাদের মতামতের মধ্যেই উপযোগিতা নিহিত থাকে এবং 
তোমরা রসূলের আনুগত্যের খাতিরে নিজেদের মতামত পরিত্যাগ কর, যাতে তোমাদের 
সাংসারিক ক্ষতিও হয়ে যায়, তবে তাতে ততটুকু ক্ষতি নেই, যতটুকু তোমাদের মতামত 
মেনে চলার মধ্যে আছে। কেননা, এমতাবস্থায় কিছু সাংসারিক ক্ষতি হয়ে গেলেও রসূলের 


আনুগত্যের পুরস্কার ও সওয়াব এর চমৎকার বিকল্প বিদ্যমান আছে। (৮০ শব্দটি 


৯৮ | তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


৬১৪ থেকে উদ্ভূত। এর অর্থ গোনাহও হয় এবং কোন বিপদে পতিত হওয়াও হয়। 
এখানে উভয় অর্থের সম্ভাবনা আছে ।--_( কুরতুবী ) 


পর 
HES GS GS We تج سح‎ 
উনিও واتَقوا اللہ‎ টে 


(৯) যদি মুমিনদের দুই দল যৃদ্ধে লিপ্ত হয়ে পড়ে, তবে তোমরা তাদের মধ্যে 
মীমাংসা করে দেবে । অতঃপর যদি তাদের একদল অপর দলের উপর চড়াও হয়, তবে 
তোমরা আক্রমণকারা দলের বিরুদ্ধে যুদ্ধ করবে ; যে পর্যন্ত না তারা আল্লাহ্র নিদেশের 
দিকে ফিরে আসে । ষদি ফিরে আসে, তবে তোমরা তাদের মধ্যে ন্যায়ানুগ পন্থায় মীমাংসা 
করে দেবে এবং ইনসাফ করবে। নিশ্চয় আল্লাহ্‌ ইনসাফকারীদেরকে পছন্দ করেন । 
(so) সু’মিনরা তো পরস্পর ভাই ভাই । অতএব, তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে 
মীমাংসা করবে এবং আল্লাহ্‌কে ভয় করবে---যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও। 





তফসীরের সার-সংক্ষেপ | ۰ 

যদি মুমিনদের দুই দল যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে, তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা 
করে দাও (অর্থাৎ TAT মূল কারণ দুর করে যুদ্ধ বন্ধ করিয়ে দাও )। অতঃপর যদি 
(মীমাংসার চেষ্টার পরও) তাদের একদল অপর দলের উপর চড়াও হয়, (এবং যুদ্ধ-বিরতি 
কার্ধকর না করে) তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ কর যে পর্যন্ত না তারা আল্লাহ্‌র 
নির্দেশের দিকে ফিরে আসে (আল্লাহ্‌র নির্দেশ বলে যুদ্ধ-বিরতি বোঝানো হয়েছে )। 
এরপর যদি আক্রমণকারী দল (আল্লাহ্‌র নির্দেশের দিকে ) ফিরে আসে (অর্থাৎ যুদ্ধ বন্ধ 
করে দেয় ১, তবে তাদের মধ্যে ন্যায়ানুগ পন্থায় মীমাংসা করে দাও (অর্থাৎ শরীয়তের বিধানা- 
নুযায়ী ব্যাপারটি মীমাংসা করে দাও । শুধু যুদ্ধ বন্ধ করেই ক্ষান্ত হয়ো না। মীমাংসা না 
হলে পুনরায় যুদ্ধ বাধাবার আশংকা থাকবে )। এবং ইনসাফ কর। (অর্থাৎ কোন মানসিক 
স্বার্থকে প্রবল হতে দিয়ো না)। নিশ্চয় আল্লাহ্‌ তা'আলা ইনসাফকারীদেরকে পছন্দ করেন । 
(পারস্পরিক মীমাংসার আদেশ দেওয়ার কারণ এই যে ) মৃমিনরা তো (ধর্মীয় অভিন্নতা 
তথা আধ্যাত্মিক সম্পর্কের কারণে একে অপরের ) ভাই। অতএব তোমাদের দুই ভাইয়ের 


সূরা হজুরাত ৯৯ 


মধ্যে মীমাংসা করে দাও (যাতে ইসলামী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত থাকে )। এবং (মীমাংসার 
সময়) আল্লাহকে ভয় কর (অর্থাৎ শরীয়তের মীমাংসার প্রতি লক্ষ্য রাখ ), যাতে তোমরা 


অনুগ্রহপ্রাপ্ত হও । 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

_. পূর্বাপর সম্পর্ক £ পূর্ববর্তী আয়াতসমূহে রসূলুল্লাহ, সো)-র হক, আদব এবং তাঁর 
পক্ষে কষ্টদায়ক কাজকর্ম থেকে বিরত থাকার কথা বণিত হয়েছিল । আলোচ্য আয়াত- 
সমূহে সাধারণ দলগত ও ব্যক্তিগত রীতিনীতি এবং পারস্পরিক অধিকারসমূহ বর্ণনা করা 
হচ্ছে। অপরকে কষ্ট প্রদান থেকে বিরত থাকাই আলোচ্য আয্াতগুলোর মূল প্রতিপাদ্য । 


শানে-নুঘূল $ এসব আয়াতের শানে-নুযূল সম্পর্কে তফসীরবিদগণ একাধিক ঘটনা 
বর্ণনা করেছেন। এসব ঘটনায় খোদ মুসলমানদের দুই দলের মধ্যে সংঘর্ষের বিষয়বস্ত আছে। 
এখন সকল ঘটনার সমষ্টি আয়াতসমূহ অবতরণের কারণ হতে পারে অথবা কোন একটি 
ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত অবতীর্ণ হয়েছে এবং অন্য ঘটনাগুলোকে অনুরূপ দেখে 
সেগুলেকেও অবতরণের কারণের মধ্যে শরীক করে দেওয়া হয়েছে । এই আয়াতে আসলে 
যুদ্ধ ও জিহাদের সরঞ্জাম ও উপকরণের অধিকারী রাজন্যবর্গকে সম্বোধন করা হয়েছে। | 
ر و3‎ রাহুল মা"আনী) পরোক্ষভাবে সকল মুসলমানকেও সম্বোধন করা হয়েছে ঘে, 
তারা এ ব্যাপারে রাজন্যবর্গের সাথে সহযোগিতা করবে । যেখানে কোন ইমাম, আমির, ৷ 
সরদার অথবা বাদশাহ নেই, সেখানে যতদূর সম্ভব বিবদমান উভয় পক্ষকে উপদেশ দিয়ে 
যদ্ধ-বিরতিতে সম্মত করতে হবে। যদি উভয়ই সম্মত না হয়, তবে তাদের থেকে পৃথক 
থাকতে হবে। কারও বিরোধিতা এবং কারও পক্ষ অবলম্বন করা যাবে না। ---(বয়ানুল 
লি | | 


মাসায়েল ঃ মুসলমানদের দুই দলের যুদ্ধ কয়েক প্রকার হতে পারে। এক. 
বিবদমান উভয় দল ইমামের শাসনাধীন হবে কিংবা উভয় দল শাসনাধীন হবে না কিংবা 
এক দল শাসনাধীন হবে কিংবা উভয় দল শাসনাধীন হবে এবং অন্যদল শাসন বহির্ভূত 
হবে। প্রথমোক্ত অবস্থায় সাধারণ মুসলমানদের কর্তব্য হবে উপদেশের মাধ্যমে উভয় দলক্কে 
যুদ্ধ থেকে বিরত রাখা । যদি উপদেশে বিরত না হয়, তবে ইমামের পক্ষ থেকে মীমাংসা 
করা ওয়াজিব। যদি ইসলামী সরকারের হস্তক্ষেপের ফলে উভয় পক্ষ যুদ্ধ বন্ধ করে, তবে 
وج‎ ও রক্ত বিনিময়ের বিধান প্রযোজ্য হবে। অন্যথায় উভয় পক্ষের সাথে বিদ্রোহীর 
ন্যায় ব্যবহার করা হবে। এক পক্ষ যুদ্ধ থেকে বিরত হলে এবং অপর পক্ষ জুলুম ও নির্যাতন 
অব্যাহত রাখলে দ্বিতীয় পক্ষকে বিদ্রোহী মনে করা হবে এবং প্রথম পক্ষকে আদিল বলা 
হবে। বিদ্রোহীদের প্রতি প্রযোজ্য বিস্তারিত বিধান ফিকৃহ গ্রন্থে দ্রস্টব্য। সংক্ষেপে বিধান 
এই যে, যুদ্ধের আগে তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়া হবে এবং 'তাদেরকে গ্রেফতার করে তওবা 
না করা পর্যন্ত বন্দী রাখা হবে। যুদ্ধরত অবস্থায় কিংবা যুদ্ধের পর তাদের সন্তান-সন্ততিকে 
গোলাম অথবা বাদী করা হবে না এবং তাদের ধনসম্পদ যুদ্ধলব্ধ ধনসম্পদ বলে গণ্য হবে 
না। তবে তওবা না করা পর্যন্ত ধনসম্পদ আটক রাখা হবে। তওবার পর -প্রত্যর্পণ করা 


১০০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


A‏ سیک A A‏ سے سے 


হবে। আয়াতে বলা হয়েছে ¢ کا سُلعوا بھٹھیا با لعذل‎ ৬০৩০ 


AS AT 


এ অর্থাৎ যদি বিদ্রোহী দল বিদ্রোহ ও যুদ্ধ থেকে বিরত হয়, তবে শুধু যুদ্ধ-বিরতিই‏ 1 فسطوا 


যথেষ্ট হবে না; বরং যুদ্ধের কারণ ও পারস্পরিক অভিযোগ দূর করার চেষ্টা কর, যাতে 
কোন পক্ষের মনে বিদ্বেষ ও শন্তুতা অবশিষ্ট না থাকে এবং স্থায়ী ভ্রাতৃত্বের পরিবেশ সৃষ্টি 
হয়। তারা যেহেতু ইমামের বিরুদ্ধেও যুদ্ধ করেছে, তাই তাদের ব্যাপারে পুরোপুরি ইনসাফ 
না হওয়ার সম্ভাবনা ছিল। তাই কোরআন পাক উভয় পক্ষের অধিকারের ব্যাপারে ইন- 
সাফের তাকীদ করেছে ।--( বয়ানুল কোরআন ) 

মাস"আলা £ যদি মুসলমানদের কোন শক্তিশালী দল ইমামের বশ্যতা অস্বীকার 
করে, তবে ইমামের কর্তব্য হবে সর্বপ্রথম তাদের অভিযোগ শ্রবণ করা, তাদের কোন সন্দেহ 
ফিংবা ভূল বোঝাবুঝি থাকলে তা দূর করা। তারা যদি তাদের বিরোধিতার শরীয়তসম্মত 


বৈধ কারণ উপস্থিত করে, যদ্দ্বারা খোদ ইমামের অন্যায়-অত্যাচার ও নিপীড়ন প্রমাণিত হয়, 
তবে সাধারণ মুসলমানদের কর্তব্য হবে এই দলের সাহায্য ও সমর্থন করা, যাতে ইমাম 
জুলুম থেকে বিরত হয়। এক্ষেত্রে ইমামের জুলুম নিশ্চিত ও সন্দেহাতীতরূপে প্রমাণিত হওয়া 
শর্ত ।-_-(মাষহারী ) 


পক্ষান্তঘ্ধে যদি তারা তাদের বিদ্রোহ ও আনুগত্য বর্জনের পক্ষে কোন সুস্পষ্ট ও সঙ্গত 
কারণ পেশ করতে না পারে এবং ইমামের বিপক্ষে যুদ্ধ করতে উদ্যত হয়, তবে তাদের বিরুদ্ধে 
সাধারণ মুসলমানদের যুদ্ধে লিপ্ত হওয়া হালাল । ইমাম শাফেয়ী বলেন, তারা যুদ্ধ শুরু না 
করা পর্যন্ত মুসলমানদের পক্ষ থেকে যুদ্ধ শুরু করা জায়েয হবে না।-_-(মাযহারী ) 


এই বিধান তখন, যখন এই দেশের বিদ্রোহী ও অত্যাচারী হওয়া নিশ্চিতরূপে জানা যায়। 
যদি উভয় পক্ষ কোন শরীয়তসম্মত প্রমাণ রাখে এবং কে বিদ্রোহী ও কে আদিল, তা নিদিষ্ট 
করা কঠিন হয়, তবে প্রত্যেক মুসলমানই নিজের প্রবল ধারণা অনুযায়ী যে পক্ষক্ষে আদিল 
মনে করবে সেই পক্ষকে সাহায্য ও সমর্থন করতে পারে। যার এরূপ কোন প্রবল ধারণা 
নেই, সে নিরপেক্ষ থাকবে, যেমন জমল ও সিফফান যুদ্ধে এরাপ পরিস্থিতির উত্তব হয়েছিল | 


সাহাবায়ে কিরামের পারস্পরিক বাদানুবাদ $ ইমাম আব্‌ বকর ইবনে আরাবী রো) 
বলেন £ এই আয়াত মুসলমানদের পারস্পরিক দ্বন্দ্র-কলহের যাবতীয় প্রকারের ব্যাপারে 
নির্দেশ দিয়েছে । সেসব দ্বন্দ-কলহও এই আয়াতের মধ্যে দাখিল, যাতে উভয় পক্ষ কোন 
শরীয়তসম্মত প্রমাণের ভিত্তিতে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। সাহাবায়ে কিরামের বাদানু- 
বাদ এই প্রকারের মধ্যে গড়ে ৷ কুরতুবী ইবনে আরাবীর এই উক্তি উদ্ধৃত করে এ স্থলে 
সাহাবায়ে কিরামের পারস্পরিক বাদানুবাদ তথা জঙ্গে-জমল ও সিফফীনের আসল স্বরূপ 
বর্ণনা করেছেন এবং এ সম্পর্কে পরবতা যুগের মুসলমানদের কর্মপন্থার প্রতি অঙ্গুলি নির্দেশ 
করেছেন। এখানৈ কুরতুবীর বক্তব্যের সংক্ষিপ্তসার উল্লেখ করা হচ্ছে ঃ 


সূরা FTI ۰ ১০১ 


কোন সাহাবীকে অকাট্য ও নিশ্চিতরূপে ভ্রান্ত বলা জায়েয নয়। কারণ, তারা সবাই 
ইজতিহাদের মাধ্যমেই নিজ নিজ কর্মপন্থা নির্ধারণ করেছিলেন ۱ সবার উদ্দেশ্য ও লক্ষ্য 
ছিল আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ। তারা সবাই আমাদের নেতা । আমাদের প্রতি 
নির্দেশ এই যে, আমরা যেন তাঁদের পারস্পরিক বিরোধ সম্পর্কে মন্তব্য করা থেকে বিরত 
থাকি এবং সবদা উত্তম পন্থায় তাঁদের ব্যাপারে আলোচনা করি । কেননা, সাহাবী হওয়া 
বড়ই সম্মানের বিষয়। নবী করীম সো) তাদেরকে মন্দ বলতে নিষেধ করেছেন। তিনি 
বলেছেন যে, আল্লাহ্‌ তা'আলা তাঁদেরকে ক্ষমা করেছেন এবং তাঁদের প্রতি সন্তস্ট আছেন। 
এছাড়া বিভিন্ন সনদে এই হাদীস প্রমাণিত আছে যে, রসূলুল্লাহ (সা) হযরত তালহা রো) 


সম্পর্কে বলেছেনঃ آن طلهاً شهبر یمشی علی و ج ألا رض‎ অর্থাৎ তালহা 
ভূপৃষ্ঠে চলাফেরাকারী শহীদ । | 


এখন হযরত আলী রো)-র বিরুদ্ধে হযরত তালহা রো)-র যৃদ্ধের জন্য বের হওয়া 
প্রকাশ্য গোনাহ্‌ ও নাফরমানী হলে এ যুদ্ধে শহীদ হয়ে তিনি কিছুতেই শাহাদতের মর্যাদা লাভ 
করতে পারতেন না। এমনিভাবে হযরত তালহার এই কাজকে ভ্রান্ত এবং কর্তব্য পালনে জুটি 
সাব্যস্ত করা সম্ভব হলেও তীর জন্য শাহাদতের মর্তবা অজিত হত না। কারণ, শাহাদত 
একমাত্র তখনই অজিত হয়, যখন কেউ আল্লাহ, তা“আলার আনুগত্য প্রাণ বিসর্জন দেয়। 
কাজেই তাঁদের ব্যাপারে পূর্ববণিত বিশ্বাস পোষণ করাই জরুরী ۱ 


এ ব্যাপারে খোদ হযরত আলী রো) থেকে বণিত সহীহ্‌ ও মশহর হাদীস দ্বিতীয় 
প্রমাণ। তাতে রসূলুল্লাহ্‌ সো) বলেছেন ঃ যৃবায়রের হত্যাকারী জাহান্নামে আছে। 


হযরত আলী রো) বলেন ঃ আমি রসূলুল্লাহ সো)-কে একথা বলতে শুনেছি, সফিয়ম্যা- 
তনয়ের হত্যাকারীকে জাহান্নামের খবর দিয়ে দাও। অতএব, প্রমাণিত হল যে, হযরত 
তালহা রো) ও হযরত মৃবায়র রো) এই যুদ্ধের কারণে পাপী ও গোনাহ্গার ছিলেন না। 
এরূপ হলে রসূলুল্লাহ (সা) হযরত তালহাকে শহীদ বলতেন না এবং যুবায়রের হত্যাকারী 
সম্পর্কে জাহান্নামের ভবিষ্যদ্বাণী করতেন না। এছাড়া তিনি ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 
দশজন সাহাবীর অন্যতম । তাদের জান্নাতী হওয়ার সাক্ষ্য প্রায় সর্ববাদিসম্মত। 


এমনিভাবে সাহাবীদের মধ্যে যাঁরা এসব যুদ্ধে নিরপেক্ষ ছিলেন, তাদেরকেও ভ্রান্ত 
বলা যায় না। আল্লাহ, তা“আলা তাঁদেরকে ইজতিহাদের মাধ্যমে এ মতের উপরই কায়েম 
রেখেছেন_-এদিক দিয়ে তাদের কর্মপস্থাও সঠিক ছিল। সুতরাং এ কারণে তাঁদেরকে 
ভৎ সনা করা, তাদের সাথে সম্পকছেদ করা, তাঁদেরকে ফাসিক সাব্যস্ত করা এবং তাঁদের 
ফযিলত, সাধনা ও মহান ধর্মীয় মর্যাদা অস্বীকার করা কিছুতেই দুরস্ত নয়। জনৈক আলিমকে 
জিজ্ঞাসা করা হয়ঃ সাহাবায়ে কিরামের পারস্পরিক বাদানুবাদের ফলস্বরূপ যে রক্ত 
প্রবাহিত হয়েছে, সে সম্পর্কে আপনার মতামত কি? তিনি জওয়াবে এই আয়াত তিলাওয়াত 
করলেন $ ۱ 


A Rr AIA ۵ A صل‎ তা পা পাপা লা رم سد حم‎ তে 9 رہ‎ 


تلک | مک قد خلت لها سا مات و لکم جا یہی ر لا تون 


৯০২ তফসীরে মা'আরেফুল-কোরআন || অস্টম খণ্ড 


তা জেলা‏ وړ یرس مس 
عما کانوا یعملو ن ۔ 
অর্থাৎ সেই উম্মত অতিক্রান্ত হয়ে গেছে । তাদের কাজকর্ম তাদের জন্য এবং তোা-‏ 
দের কাজকর্ম তোমাদের জন্য । তারা কি করত না করত, সে সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত‏ 
হবে না। ۱‏ 


একই প্রশ্নের জওয়াবে অন্য একজন বুযুর্গ বলেন ۶: এটা এমন রক্ত যে, আল্লাহ্‌ এর 
দ্বারা আমার হাতকে রঞ্জিত করেন নি। এখন আমি আমার জিহ্বাকে এর সাথে জড়িত 
করতে চাই না। উদ্দেশ্য এই যে, আমি ফোন এক পক্ষকে কোন ব্যাপারে নিশ্চিত প্রান্ত সাব্যস্ত 
করার ভুলে লিপ্ত হতে চাই না। 


আল্লামা ইবনে ফওর বলেন £ আমাদের একজন সহযোগী বলেছেন যে, সাহাবায়ে 
কিরামের মধ্যবতী বাদানুবাদ ইউসুফ আ) ও তাঁর ভ্রাতাদের মধ্যে সংঘটিত ঘটনাবলীর 
অনুরূপ । তারা পারস্পরিক বিরোধ সত্ত্বেও বেলায়েত ও নবুয়তের গণ্ডি থেকে খারিজ 
হয়ে যান নি। সাহাবায়ে কিরামের পারস্পরিক ঘটনাবলীর ব্যাপারটিও হুবহু তাই। 


হযরত মুহাসেবী রে) বলেন ঃ সাহাবায়ে কিরামের পারস্পরিক রক্তপাতের ব্যাপারে 
আমার পক্ষ থেকে কিছু মন্তব্য করা সুকঠিন। কেননা, এ ব্যাপারে খোদ সাহাবীদের মধ্যে 
মতভেদ ছিল। হযরত হাসান বসরী (র) সাহাবীদের পারস্পরিক যুদ্ধ সম্পর্কে জিজ্ঞাসিত 
হয়ে বলেন £ এসব যুদ্ধে সাহাবীগণ উপস্থিত ছিলেন এবং আমরা অনুপস্থিত । তারা সম্পূর্ণ 
অবস্থা জানতেন। আমরা জানি না। যে ব্যাপারে সব সাহাবী একমত আমরা তাতে তাদের 
অনুসরণ করব এবং যে ব্যাপারে তাঁদের মধ্যে মতবিরোধ আছে, সে ব্যাপারে আমরা নিশ্চুপ 
থাকব । ۱ 


হফরত মুহাসেবী €র). বলেনঃ আমিও তাই বলি, যা হযরত হাসান বসরী রে) 
বলেছেন। আমি জানি তাঁরা যে ব্যাপারে হস্তক্ষেপ করেছেন, সে ব্যাপারে তাঁরা আমাদের 
চাইতে অধিক জ্ঞাত ছিলেন । তাই তাঁদের সর্বসম্মত বিষয়ে তাদের অনুসরণ করা এবং 
বিরোধপূর্ণ বিষয়ে নিশ্ুপ থাকাই আমাদের কাজ। আমাদের তরফ থেকে নতুন কোন পথ 
__ আবিক্ষার করা অনুচিত। আমার দৃঢ় বিশ্বাস, তারা সবাই ইজতিহাদের মাধ্যমে কাজ করে- 
ছিলেন এবং আল্লাহ্‌ তাআলার সন্ত্ষ্টি কামনা করেছিলেন । তাই ধর্মীয় ব্যাপারে তাঁরা 
সবাই সন্দেহ ও সংশয়ের ہت‎ 


لس دی س و 


1৯১৮৩ HAL GB 2 ১০ کے اموا ل لا‎ 23 
EE SSE 2020 ۳۹۹ 


Do‏ کے ০৮০‏ کیک مره و দিও 5 ৩01‏ سم ال 
রা‏ ۱ لقاب Edi‏ 








সূরা হজুরাত ১০৩ 


৩৫৪৩৫ 59৩৪১ ৩৩ 1‏ 40098 25 ییون هم 


(১১) হে মুমিনগণ, কেউ যেন অপর কাউকে উপহাস না করে । কেননা, 5 
উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোন নারী অপর নারীকেও যেন উপহাস না 
করে। কেননা,সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি 
দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না । কেউ বিশ্বাস স্থাপন করলে 
তাকে মন্দ নামে ডাকা গোনাহ্‌। যারা এহেন কাজ থেকে তওবা না করে, তারাই জালিম। 





তীরের সার-সংক্ষেপ 

মুমিনগণ, পুরুষরা যেন অপর পুরুষদেরকে উপহাস না করে। কেননা, (যাদেরকে 
উপহাস করা হয় ) তারা তাদের (অর্থাৎ উপহাসকারীদের ) অপেক্ষা (আল্লাহ্‌র কাছে ) উত্তম 
হতে পারে এবং নারীরাও যেন অপর নারীদেরকে উপহাস না করে। কেননা, (যাদেরকে 
উপহাস করা হয়) তারা তাদের (অর্থাৎ উপহাসকারিণীদের ) অপেক্ষা (আল্লাহ্‌র কাছে ) 
শ্রে্ঠ হতে পারে । তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ 
নামে ডেকো না (কেননা, এগুলো গোনাহ )। বিশ্বাস স্থাপন করার পর (মুসলমানের প্রতি ) 
গোনাহ্‌র নাম আরোপিত হওয়া (-ই)মন্দ। (অৰ্থাৎ মুসলমানকে এ কথা বলা যে, সে আল্লা- 
হ্র নাফরমানী করে যা ঘৃণার বিষয় । অতএব, এ থেকে বেঁচে থাক )। যারা (এহেন কাজ 
থেকে) বিরত না হয়, তারা জালিম (অর্থাৎ বান্দার হক নম্টকারী। জালিমরা যে শাস্তি 
পাবে, তারাও তাই পাবে )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

সূরা হজুরাতের শুরুতে নবী করীম (সা)-এর হক ও আদব, অতঃপর সাধারণ মুসল- 
মানদের পারস্পরিক হক ও সামাজিক রীতিনীতি বর্ণিত হয়েছে। এর পূর্ববর্তী দুই আয়াতে 
মসলমানদের দলগত সংশোধনের বিধান উল্লিখিত হয়েছে। আলোচ্য আয়াতে ব্যক্তিবর্গের 
পারস্পরিক হক, আদব ও সামাজিক রীতিনীতি বিরত হয়েছে। এ প্রসঙ্গে তিনটি বিষয় নিষিদ্ধ 
করা হয়েছে। এক. কোন মুসলমানকে ঠাট্টা ও উপহাস করাঃ দুই. কাউকে দোষারোপ 
করা, এবং তিন. কাউকে অপমান করা অথবা পীড়াদায়ক নামে ডাকা । 
৷ কুরতুবী বলেনঃ কোন ব্যক্তিকে হেয় ও অপমান করার জন্য তার কোন দোষ 
এমনভাবে উল্লেখ করা, যাতে শ্রোতারা হাসতে থাকে, তাকে لمسخر - سخریة‎ ও 
৪ 38৮০ 1 বলা হয়। এটা যেমন মুখে সম্পন্ন হয়, তেমনি হস্তপদ ইত্যাদি ছারা ব্যঙ্গ অথবা 
ইঙ্গিতের মাধ্যমেও সম্পন্ন হয়ে থাকে । কারও কথা শুনে অপমানের ভঙ্জিতে বিদ্রপ করার 
মাধ্যমেও হতে পারে। কেউ কেউ বলেন 1 শ্রোতাদের হাসির উদ্রেক করে, এমনভাবে কারও 
সম্পর্কে আলোচনা করাকে ৬ 1৮৮ ও 12৭৬ বলা হয়। কোরআনের বর্ণনা মতে 
এগুলো সব হারাম। 


১০৪ তফসীরে মাআরেফুল-ফোরআন ॥ অষ্টম খণ্ড 


কোরআন পাক এত গুরুত্ব সহকারে XY aw তথা উপহাস নিষিদ্ধ করেছে যে, 


এক্ষেত্রে পুরুষ ও নারী জাতিকে পৃথক পৃথকভাবে সপ্বোধন করা হয়েছে । পুরুষদের জন্য 
“কওম' শব্দ ব্যবহার করা হয়েছে । কারণ, অভিধানে এ শব্দটি পুরুষদের জন্যই নির্ধারিত, 
যদিও রূপক ভঙ্গিতে নারীদেরকেও শামিল করা হয়ে থাকে । কোরআন পাক সাধারণত 
পুরুষ ও নারী উভয়ের জন্য “কওম” শব্দ ব্যবহার করেছে। কিন্ত কোরআন এখানে وچ‎ 


শব্দটি বিশেষভাবে পুরুষদের জন্য ব্যবহার করেছে এবং এর বিপরীতে نساء‎ শব্দের মাধ্যমে 


নারীদের কথা উল্লেখ করেছে। উভয়কে বলা হয়েছে যে, যে পুরুষ অপর পুরুষকে উপহাস 
করে, সে আল্লাহ্‌র কাছে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। এমনিভাবে যে নারী 
অপর নারীকে উপহাস করে, সে আল্লাহ্‌র কাছে উপহাসকারিণী অপেক্ষা শ্রে্ হতে পারে । 
বেগরআনে পুরুষ পুরুষকে এবং নারী নারীকে উপহাস করা ও তা হারাম হওয়ার কথা 
উল্লেখ করা হয়েছে; অথচ কোন পুরুষ নারীকে এবং কোন নারী পুরুষকে উপহাস করলৈ 
তা-ও হারাম। কিন্তু একথা উল্লেখ না করে এদিকে ইজিত করা হয়েছে যে, নারী ও পুরুষের 
মেলামেশাই শরীয়তে নিষিদ্ধ ও নিন্দনীয় । মেলামেশা না হলে উপহাসের প্রশ্নই ওঠে না। 
আয়াতের সারমর্ম এই যে, কোন ব্যক্তির দেহে, আকার-আকুতিতে অথবা “গঠন-প্রকৃতিতে 
কোন দোষ দৃষ্টিগোচর হলে তা নিয়ে কারও হাসাহাসি অথবা উপহাস করা উচিত নয়। 
কেননা, তার জানা নেই যে, সম্ভবত এই ব্যক্তি সততা, আন্তরিকতা ইত্যাদির কারণে আল্লাহ্‌র 
কাছে তার চাইতে উত্তম ও শ্রেষ্ঠ। এই আয়াত পূর্ববর্তী বুযুর্গ ও মনীষীদের অন্তরে অসাধারণ 
প্রভাব বিস্তার করেছিল। আমর ইবনে শোরাহ্বিল রো) বলেন ঃ কোন ব্যক্তিকে বকরীর 
স্তনে মুখ লাগিয়ে দুধ পান করতে দেখে যদি আমার হাসির উদ্রেক হয়, তবে আমি আশংকা 
করতে থাকি যে, কোথাও আমিও এরূপই না হয়ে যাই। হযরত আবদুল্লাহ ইবনে মসউদ 
(রা) বলেন £ঃ কোন কুকুরকেও উপহাস করতে আমার ভয় লাগে যে, আমিও নাকি কুকুর 
হয়ে যাই ।---( কুরতুবী ) 

সহীহ্‌ মুসলিমে হযরত আবু হুরায়রা (রা)-র রেওয়ায়েতক্রমে রসূলুল্লাহ্‌ (সা) 
বলেনঃ আল্লাহ্‌ তা‘আলা মুসলমানদের আকার-আকৃতি ও ধনদৌলতের প্রতি দৃষ্টিপাত 
করেন না; বরং তাদের অন্তর ও কাজকর্ম দেখেন ৷ ' কুরতুবী বলেন £ এই হাদীস থেকে 
এই বিধি ও মূলনীতি জানা যায় যে, কোন ব্যক্তির বাহ্যিক অবস্থা দেখে তাকে নিশ্চিতরূপে 
ভাল অথবা মন্দ বলে দেওয়া জায়েয নয়। কারণ, যে ব্যক্তির বাহ্যিক ক্রিয়াকর্মকে 
আমরা খুব ভাল মনে করছি, সে আল্লাহ্‌র কাছে নিন্দনীয় হতে পারে। কেননা, আল্লাহ্‌ তার 
অভ্যন্তরীণ অবস্থা ও অন্তরগত গুণাগুণ সম্পর্কে সম্যক জাত আছেন। পক্ষান্তরে যে ব্যক্তির 
বাহ্যিক অবস্থা ও ক্রিয়াকর্ম মন্দ, তার অভ্যন্তরীণ অবস্থা ও অন্তরগত গুণাগুণ তার কুকর্মের 
কাফফারা হয়ে যেতে পারে । তাই যে ব্যক্তিকে মন্দ অবস্থা ও কুকর্মে লিপ্ত দেখ, তার এই 
অবস্থাকে মন্দ মনে কর; কিন্তু তাকে হেয় ও লাঞ্ছিত মনে করার অনুমতি নেই। আয়াতে 
দ্বিতীয় নিষিদ্ধ বিষয় হচ্ছে  })---এর অর্থ কারও দোষ বের করা, দোষ প্রকাশ করা 


ASTI AS ALT 


এবং দোষের কারণে ডৎ'সনা করা, ইরশাদ হয়েছে $ | نلمز وا‎ ۲ _ অর্থাৎ 


সূরা হজুরাত | ১০৫ 


سرہ ر۶ ,مر صرق 3 م 


তোমরা নিজেদের দোষ বের করো না। এই বাক্যটি انشسکم‎ 1514১ /-এর মতই, যার 


অর্থ তোমরা নিজেদের দোষ বের করার অর্থ এই যে, তোমরা পরস্পরে একে অন্যকে হত্যা 
করো না এবং একে অন্যের দোষ বের করো না। এরূপ ভঙ্গিতে ব্যক্ত করার রহস্য একথা 
বলা যে, অপরকে হত্যা করা এক দিক দিয়ে নিজেকেই হত্যা করার শামিল । কেননা, প্রায়ই . 
তো এরূপ হয়েই যায় যে, একজন অন্যজনকে হত্যা করলে নিহত ব্যক্তির সমর্থকরা তাকেও 
হত্যা করে। এটা না হলেও প্রকৃত সত্য এই যে, মুসলমান সব ভাই ভাই । ভাইকে হত্যা 


AD ATT‏ مس رو 3 و 


করা যেন নিজেকে হত্যা করা এবং হস্তপদ বিহীন করে দেওয়া (০,৪১1 1974 ১-এর 


অর্থ তাই। অর্থাৎ তোমরা অন্যের দোষ বের করলে, সে-ও তোমাদের দোষ বের করবে । 
কারণ, দোষ থেকে কোন মানুষ মুক্ত নয়। জনৈক আলিম বলেনঃ . و فیک عي ب‎ 
و للنا س اعیبن‎ অৰ্থাৎ তোমার মধ্যেও দোষ আছে এবং মানুষের চক্ষু আছে। তারা 
দোষ দেখে । তুমি কারও দোষ বের করলে সে-ও তোমার দোষ বের করবে। যদি সে সবর 
করে, তবে সেই কথাই বলতে হবে যে, মুসলমান ভাইয়ের দুর্নাম নিজেরই দুর্নাম। 

আলিমগণ বলেন £ নিজের দোষের প্রতি দৃষ্টি রেখে তা সংশোধনের চেষ্টায় ব্যাপৃত 
থাকার মধ্যেই মানুষের সৌভাগ্য নিহিত । যে এরূপ করে, সে অপরের দোষ বের করা ও 
বর্ণনা করার অবসরই পায় না। হিন্দুস্তানের সর্বশেষ মুসলমান বাদশাহ, যুফর চমৎকার 
বলেছেন ঃ 


৮১‏ لهی حال کی جب همیی آپنی خبر - ره د یکهت لو گو نی عیب و هنر 
پژی آپنی بر ئیون پر جو نظر - توجها ن سین کو ئی برا نک ھا 


আয়াতে নিষিদ্ধ তৃতীয় বিষয় হচ্ছে অপরকে মন্দ নামে ডাকা, যদ্দরুন সে অসন্তুষ্ট 
হয়। উদাহরণত কাউকে খঞজ, খোঁড়া অথবা অন্ধ বলে ডাকা অথবা অপমানজনক নামে 
সম্বোধন করা । হযরত আবু জুবায়ের আনসারী রো) বলেন £ এই আয়াত আমাদের সম্পর্কে 
অবতীর্ণ হয়েছে । রসূলুল্লাহ্‌ (সা) যখন মদীনায় আগমন করেন, তখন আমাদের অধিকাংশ 
লোকের দুই তিনটি করে নাম খ্যাত ছিল। তন্মধ্যে কোন কোন নাম সংশ্লিষ্ট ব্যক্তিকে লজ্জা 
দেওয়া ও লাঞ্ছিত করার জন্য লোকেরা খ্যাত করেছিল । রসূলুল্লাহ, সো) তা জানতেন না। 
তাই মাঝে মাঝে সেই মন্দ নাম ধরে তিনি সম্বোধন করতেন । তখন সাহাবায়ে কিরাম 
বলতেন £ ইয়া রসূলাল্লাহ্‌, সে এই নাম শুনলে অসন্তস্ট হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 
আলোচ্য আয়াত অবতীর্ণ হয় । 


ACTA ABD লা 


হযরত ইবনে আব্বাস রো) বলেনঃ ৩ ৬ ১৬1১ 77 ৬৬ এর অর্থ হচ্ছে 


কেউ কোন গোনাহ্‌ অথবা মন্দ কাজ করে তওবা করার পরও তাকে সেই মন্দ কাজের নামে 
سسون‎ 


১০৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


ডাকা । উদাহরণত চোর, ব্যভিচারী অথবা শরাবী বলে সম্বোধন করা ৷ যে ব্যক্তি চুরি, 
যিনা, শরাব ইত্যাদি থেকে তওবা করে নেয়, তাকে অতীত কুকর্ম দ্বারা লজ্জা দেওয়া ও 
হেয় করা হারাম। রসূলুল্লাহ্‌ (সা) বলেন $ যে ব্যক্তি কোন মুসলমানকে এমন গোনাহ দ্বারা 
লজ্জা দেয়, যা থেকে সে তগবা করেছে তাক্ষে সেই গোনাহে লিপ্ত করে ইহকাল ও পরকালে 
2۱95 করার দায়িত্ব আল্লাহ্‌ তাআলা গ্রহণ করেন।---( কুরতুবী ) 

কোন কোন নামের ব্যতিক্রম : কোন কোন লোকের এমন নাম খ্যাত হয়ে যায়, 
যা আসলে মন্দ, কিন্তু এই নাম ব্যতীত কেউ তাকে চেনে না। এমতাবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তিকে 
হেয় লাঞ্ছিত করার ইচ্ছা না থাকলে তাকে এই নামে ডাকা জায়েয । এ ব্যাপারে আলিমগণ 
একমত; যেমন কোন কোন মুহাদ্দিসের নামের সাথে. € 1৬১০৩ ইত্যাদি 
খ্যাত আছে। খোদ রসূলুল্লাহ সো) জনৈক অপেক্ষাকৃত লম্বা হাতবিশিষ্ট সাহাবীকে د و‎ 
الید ین‎ নামে পরিচিত করেছেন। হযরত আবদুল্লাহ্‌ ইবনে মোবারক রে)-কে জিজ্তাসা 


করা হয় £ হাদীসের সনদে কতক নামের সাথে কিছু পদবী যুক্ত হয়; যেমন ১15) 
08501 ১৪০৯ الا حضر - سلیما ن الاعمش ۔‎ ইত্যাদি এসব। পদবী সহকারে 


নাম উল্লেখ করা জায়েয কি না ? তিনি বললেন £ দোষ বর্ণনা করার ইচ্ছা না থাকলে এবং 
পরিচয় পূর্ণ করার ইচ্ছা থাকলে জায়েয ।---( কুরতুবী ) 


ভাল নামে ডাকা সুন্নত ঃ রসূলুল্লাহ্‌ সো) বলেন ৪. মুমিনের হক অপর মুমিনের উপর 
এই যে, তাকে অধিক পছন্দনীয় নাম ও পদবী সহকারে ডাকবে । এ কারণেই আরবে ডাক 
নামের ব্যাপক প্রচলন ছিল। রসুলুল্লাহ সো)-ও তা পছন্দ করেছিলেন। তিনি বিশেষ বিশেষ 
_সাহাবীকে কিছু পদবী দিয়েছিলেন-__হযরত আবূ বকর সিদ্দীক (রো)-কে 'আতীক” হযরত 
ওমর রো)-কে “ফারুক” হযরত হামযা রো)-কে 'আসাদুজাহ্‌” এবং খালিদ ইবনে ওয়ালীদ 
(রা)-কে 'সাইফুল্লাহ্‌* পদবী দান করেছিলেন । 


EERIE TEES 
Sf بَعْطًَاء‎ AES لب‎ পরি و‎ 2 25) ১2) 
টেরি E کک ان‎ 
৪১৯৮ نه كواب‎ 

(১২) হে মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাক । নিশ্চয় কতক ধারণা 


গোনাহ । এবং গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারও পশ্চাতে 
নিন্দা না করে। তোমাদের কেউ কি তার ম্বত ভ্রাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তত 


5} 





I 5 ۱ ১০৭ 


তোমরা তো একে দ্বণাই কর। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ্‌ তওবা 0, 
পরম দয়ালু। ۱ 


তফদীরের সার-সংক্ষেপ 

মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাক । নিশ্চয় কতক ধারণা গোনাহ্‌। 
(তাই ধারণার যত প্রকার আছে, সবগুলোর বিধান জেনে নাও যে, কোন্‌ ধারণা জায়েয এবং 
কোন্টি নাজায়েষ। এরপর জায়েয ধারণার মধ্যেই থাক )। এবং (কারও দোষের ১ সন্ধান 
করো না। কেউ যেন কারও গীবত তথা পশ্চাতে নিন্দাও না করে । (এরপর গীবতের নিন্দা 
করে বলা হয়েছে) তোমাদের কেউ ফি পছন্দ করবে যে, সে তার ম্বৃত ভ্রাতার মাংস ভক্ষণ 
করবে? একে তো তোমরা (অবশ্যই) খারাপ মনে কর (অতএব বুঝে নাও যে, কোন 
ভ্রাতার গীবতও এরই মত )। আল্লাহ্‌কে ভয় কর (গীবত পরিত্যাগ করে তওবা করে নাও )। 
নিশ্চয় আল্লাহ্‌ তওবা কবূলকারী, পরম দয়ালু । 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
এই আয়াতেও পারস্পরিক হক ও সামাজিক রীতিনীতি ব্যক্ত হয়েছে এবং এতেও 


তিনটি বিষয় হারাম করা হয়েছে। এক. (১ তথা ধারণা ॥ দুই. ৮/৩৯৮ অর্থাৎ কোন 
গোপন দোষ সন্ধান করা; এবং তিন. গীবত অর্থাৎ কোন অনুপস্থিত ব্যক্তি সম্পর্কে এমন কথা 


বলা, যা সে শুনলেও অসহনীয় মনে করত। প্রথম বিষয় ৮১ এর অর্থ প্রবল ধারণা । 


এ সম্পর্কে কোরআন প্রথমত বলেছে যে, অনেক ধারণা থেকে বেঁচে থাক; এরপর কারণ- 
স্বরূপ বলা হয়েছে, কতক ধারণা পাপ। এ থেকে জানা গেল যে, প্রত্যেক ধারণাই পাপ নয়। 
অতএব কোন্‌ ধারণা পাপ, তা জেনে নেওয়া ওয়াজিব হবে, যাতে তা থেকে আত্মরক্ষা করা 
যায় এবং জায়েয না জানা পর্যন্ত তার কাছেও না যায়। আলিম ও ফিকহবিদগণ এর বিস্তা- 
রিত বর্ণনা দিয়েছেন। কুরতুবী বলেন £ ধারণা বলে এ স্থলে অপবাদ বোঝানো হয়েছে; 
অর্থাৎ কোন ব্যক্তিকে শক্তিশালী প্রমাণ ব্যতিরেক্ষে কোন দোষ অথবা গোনাহ্‌ আরোপ করা। 
ইমাম আবূ বকর জাসসাস “আহকামুল কোরআন" গ্রন্থে এর পূর্ণাঙ্গ বিবরণ লিপিবদ্ধ করেছেন 
যে, ধারণা চার প্রকার । তন্মধ্যে এক প্রকার হারাম, দ্বিতীয় প্রকার ওয়াজিব, তৃতীয় প্রকার 
মুস্তাহাব এবং চতুর্থ প্রকার জায়েষ। হারাম ধারণা এই যে, আল্লাহ্‌র প্রতি কুধারণা রাখা যে, 
তিনি আমাকে শাস্তিই দেবেন অথবা বিপদেই রাখবেন । এটা যেন আল্লাহ্‌র মাগফিরাত ও 
রহমত থেকে নৈরাশ্য। হযরত জাবের রো)-এর রেওয়ায়েতে রসূলুল্লাহ সো) বলেন $ 


তোমাদের কারও আল্লাহ্‌র‏ لایموتی احد کم الاو هو یحصی الظی بال 
প্রতি সুধারণা পোষণ ব্যতীত মৃত্যুবরণ করা উচিত নয়। অন্য এক হাদীসে আছে ১৯০ ÛÛ |‏ 


. مبد ی بی‎ ৮ অৰ্থাৎ আমি আমার বান্দার সাথে তেমনি ব্যবহার করি, যেমন সে 
আমার সম্বন্ধে ধারণা রাখে । এখন তার আমার প্রতি যা ইচ্ছা ধারণা রাখুক। এ থেকে 


১০৮ তফসীরে মাণআরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


জানা যায় যে, আল্লাহ্‌র প্রতি ভাল ধারণা পোষণ করা ফরয এবং কুধারণা পোষণ করা হারাম । 
এমনিভাবে যেসব মুসলমান বাহ্যিক অবস্থার দিক দিয়ে স€কর্মপরায়ণ দৃষ্টিগোচর হয়, 
তাদের সম্পকে প্রমাণ ব্যতিরেকে কুধারণা পোষণ করা হারাম। হযরত আবূ হুরায়রা 


রো)-র রেওয়ায়েতে রসূলুল্লাহ্‌ সো) বলেনঃ ৯ ১ 1 یا کم والظی‌فا ن الظن‎ ! 
الى پىت‎ Were ধারণা থেকে বেঁচে থাক। কেননা, ধারণা মিথ্যা কথার নামান্তর | 


এখানে সবার মতেই ধারণা বলে প্রমাণ ব্যতিরেকে মুসলমানের প্রতি কুধারণা বোঝানো হয়েছে। 
যেসব কাজের ফোন এক দিককে আমলে আনা আইনত জরুরী এবং সে সম্পকে কোরআন 
ও হাদীসে কোন সুস্পষ্ট প্রমাণ নেই £ সেখানে প্রবল ধারণা অনুযায়ী আমল করা ওয়াজিব; 
যেমন পারস্পরিক বিবাদ-বিসম্বাদ ও মোকদ্দমার ফয়সালায় নির্ভরযোগ্য সাক্ষীদের সাক্ষ্য 
অনুযায়ী ফয়সালা দেওয়া । কারণ, যে বিচারকের আদালতে মোকদ্দমা দায়ের করা 
হয়, তার জন্য ফয়সালা দেওয়া জরুরী ও ওয়াজিব এবং এই বিশেষ ব্যাপারে কোরআন 
ও হাদীসে কোন বর্ণনা নেই। এমতাবস্থায় নির্ভরযোগ্য ব্যক্তিদের সাক্ষ্য অনুযায়ী আমল 
করা বিচারকের জন্য জরুরী । এক্ষেত্রে নির্ভরযোগ্য ব্যক্তিরও মিথ্যা বলার সম্ভাবনা থাকে । 
তার সত্যবাদিতা নিছক একটা প্রবল ধারণা মান্ত্। সেমতে এই ধারণা অনুযায়ী আমল করাই 
ওয়াজিব। এমনিভাবে ঘে জায়গায় কিবলার দিক অজ্ঞাত থাকে এবং জেনে নেওয়ার মত 
কোন লোকও না থাকে, সেখানে নিজের প্রবল ধারণা অনুযায়ী আমল করা ওয়াজিব । কোন 
ব্যক্তির উপর কোন বস্তুর ক্ষতিপূরণ দেওয়া ওয়াজিব হলে সেই বস্তুর মূল্য নির্ধারণের 
ব্যাপারেও প্রবল ধারণা অনুযায়ীই আমল করা ওয়াজিব। জায়েয ধারণা এমন, যেমন 
নামাযের রাক'আত সম্পকে সন্দেহ হল যে, তিন রাক'আত পড়া হয়েছে, না চার রাক‘আত। 
এমতাবস্থায় প্রবল ধারণা অনুযায়ী আমল করা জায়েয । যদি সে প্রবল ধারণা বাদ দিয়ে 
নিশ্চিত বিষয় অর্থাৎ তিন রাক'আত সাব্যস্ত করে চতুর্থ রাক'আত গড়ে নেয়, তবে তাও 
জায়েষ। প্রত্যেক মুসলমানের প্রতি সুধারণা পোষণ করা মুস্তাহাব। এর জন্য সওয়াবও পাওয়া 
যায়।--(জাসসাস ) 

বলেন £ +7 বলা হি‏ ار 


1৮০ متا ت با‎ 2 ৩১৯৮ ৩৮ تولو لا از سمعتمو وه‎ 
মু’মিনদের প্রতি সুধারণা পোষণ করার তাকীদ আছে। অপর পক্ষে একটি সুবিদিত বাক্য 
আছে ১8)1 5৮৮ ৮701 ৬ ও 1 _ অর্থাৎ প্রত্যেকের প্রতি কুধারণা পোষণ করাই 
সাবধানতা । এর উদ্দেশ্য এই যে, কুধারণার বশবর্তী হয়ে যেরূপ ব্যবহার করা হয়, প্রত্যেকের 
সাথে সেইরূপ ব্যবহার করবে । অর্থাৎ আস্থা ব্যতিরেকে নিজের জিনিস কাউকে সোপর্দ করবে 
না। এর অর্থ এরূপ নয় যে, অপরকে চোর মনে করে লাঞ্ছিত করবে। মোটকথা, কোন 
ব্যক্তিকে চোর অথবা বিশ্বাসঘাতক মনে না করে নিজের ব্যাপারে সতর্ক হবে । শেখ সাদী 
রে)-র নিম্নোক্ত উক্তির অর্থই তাই । 


نگ دار رآن شوخ GEES UN ES‏ اوت جو 


সূরা হজুরাত | ১০৯ 


আয়াতে দ্বিতীয় নিষিদ্ধ বিষয় হচ্ছে تجسس‎ ; অর্থাৎ কারও দোষ সন্ধান ۱ج‎ 
এই শব্দে দুটি কিরাআত আছে। এক. 192৯ _-জীম সহকারে এবং দুই, لا‎ 
হ্যা সহকারে । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত বোখারী ও মুসলিমের এক হাদীসে এই 
দুইটি শব্দ ব্যবহাত হয়েছে 1০০) 5 15 & উভয় শব্দের অর্থ কাছাকাছি। 
আঁখফাশ উভয়ের মধ্যে এই পার্থক্য বর্ণনা করেছেন যে, জীম সহকারে 7و تجسس‎ 4 
কোন গোপন বিষয় সন্ধান করা এবং হা সহকারে ৮৮০০০ এর 71 


۲ 001" تسوا من یو سف وا خی সূরা ইউসুফে‏ 


আয়াতের উদ্দেশ্য এই যে,যে দোষ তোমার সামনে আছে, তা ধরতে পার, কিন্ত কোন মুসল- 
মানের যে দোষ প্রকাশ্য নয়, তা সন্ধান করা জায়েয নয়। এক হাদীসে রসূলুল্লাহ সা) বলেন £ 


7 و لمسلمهن وا تتیعوا مورا نهر نان سی | ثبع عو را ٹھم 
ینبع الله عو ر ته و من یتبع اللہ مورتد یفده نی بینه 
মুসলমানদের গীবত করো না এবং তাদের দোষ অনুসন্ধান করো না। কেননা, যে‏ 
বক্তি মুসলমানদের দোষ অনুসন্ধান করে, আল্লাহ্‌ তার দোষ অনুসন্ধান করেন। আল্লাহ্‌‏ 
যার দোষ অনুসন্ধান করেন, তাকে স্বগৃহেও লাঞ্ছিত করে দেন। --(কুরতুবী )‏ 
বয়ানুল কোরআনে, আছে গোপনে অথবা নিদ্রার ভান করে কারও কথাবার্তা শোনাও‏ 
অন্তভূক্ত। তবে যদি ক্ষতির আশংকা থাকে কিংবা নিজের অথবা‏ و-نجسس নিষিদ্ধ,‏ 
অন্য মুসলমানের হিফাষতের উদ্দেশ্য থাকে, তবে ক্ষতিকারীর গোপন ষড়যন্ত্র ও দুরভিসন্ধি‏ 
অনুসন্ধান জায়েয । আয়াতে নিষিদ্ধ তৃতীয় বিষয় হচ্ছে গীবত! অর্থাৎ কারও অনুপস্থিতিতে‏ 
তার সম্পর্কে কষ্টকর কথাবার্তা বলা, যদিও তা সত্য কথা হয়। কেননা, মিথ্যা হলে সেটা‏ 
অপবাদ, যা কোরআনের অন্য আয়াত দ্বারা হারাম। এখানে “অনুপস্থিতিতে” কথা থেকে‏ 
এরূপ বোঝা সঙ্গত নয় যে, উপস্থিতিতে কম্টকর কথা বলা জায়েয হবে। কেননা, এটা গীবত‏ 
নয়, কিন্তু 3০) তথা দোষ বের করার অন্তর্ভুক্ত । পূর্ববর্তী আয়াতে এর নিষিদ্ধতা বণিত‏ 


হয়েছে। 


مر و ع AMS Vz‏ سم ړا پم مس اس OAT ও‏ 


1--এই আয়াত কোন মুসল-‏ یسب ١‏ حد کم | ن پا کل لحم | خیه میثا 


মানের বেইজ্জতী ও অপমানকে তার মাংস খাওয়ার সমতুল্য সাব্যস্ত করেছে। সংশ্লিষ্ট 
ব্যক্তি সামনে উপস্থিত থাকলে এই বেইড্জতী জীবিত মানুষের মাংস টেনে টেনে ভক্ষণ করার 
_ সমত্ল্য হবে । VET ٦ যেমন 


তা A“ ws w IAT‏ پر سم ق 


বলা হয়েছে, | 273 এবং আরও পরে এক আয়াত আসবে ১৭ "و یل‎ 


১১০ | তফসীরে মাআরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


ee rd 


6 وی ر 


বার্তা রা মৃত মানুষের মাংস ভক্ষণের সমতুল্য। মৃত মানুষের মাংস ভক্ষণ করলে যেমন 
তার কোন কস্ট হয় না, তেমনি অনুপস্থিত ব্যক্তি যে পর্যন্ত গীবতের কথা না জানে, তারও 
কোন কস্ট হয় না। কিন্তু কোন মৃত মুসলমানের মাংস খাওয়া যেমন হারাম ও চূড়ান্ত নীচতা, 
তেমনি গীবত করাও হারাম এবং নীচতা । কারণ, অসাক্ষাতে কাউকে মন্দ বলা কোন বীরত্বের 
কাজ ۱ 


এই আয়াতে তিনটি বিষয় নিষিদ্ধ করতে গিয়ে গীবতের নিষিদ্ধতাকে অধিক গুরুত্ব 
দেওয়া হয়েছে এবং একে মৃত মুসলমানের মাংস ভক্ষণের সমতুল্য প্রকাশ করে এর নিষিদ্ধতা 
ও নীচতা ফুটিয়ে তোলা হয়েছে । এর রহস্য এই যে, কারও উপস্থিতিতে তার দোষ প্রকাশ 
করা পীড়াদানের কারণে হারাম, কিন্তু তাঁর প্রতিরোধ সে নিজেও করতে পারে। প্রতিরোধের 
আশংকায় প্রত্যেকেরই এরূপ দোষ প্রকাশ করার সাহসও হয় না এবং এটা স্বভাবতই বেশীক্ষণ 
স্থায়ী হয় না। পক্ষান্তরে গীবতের মধ্যে কোন প্রতিরোধকারী থাকে না। নীচ থেকে 
নীচতর ব্যক্তি কোন উচ্চতর ব্যক্তির গীবত অনায়াসে করতে পারে। প্রতিরোধ না থাকার 
কারণে এর ধারা সাধারণত দীর্ঘ হয়ে থাকে এবং এতে মানুষ লিপ্তও হয় বেশী। এসব 
কারণে গীবতের নিষিদ্ধতার উপর অধিক্ষ জোর দেওয়া হয়েছে । সাধারণ মুসলমানদের 
জন্য অপরিহার্য করা হয়েছে যে, কেউ গীবত শুনলে তার অনুপস্থিত ভাইয়ের পক্ষ থেকে 
_ সাধ্যানুযায়ী প্রতিরোধ করবে। প্রতিরোধের শক্তি না থাকলে কমপক্ষে তা শ্রবণ থেকে বিরত 
থাকবে । কেননা, ইচ্ছাকৃতভাবে গীবত শোনাও নিজে গীবত করার মতই। 


হযরত মায়ম্ন রো) বলেন ঃ একদিন আমি স্বপ্নে দেখলাম, জনৈক সঙ্গী ব্যক্তির 
মৃতদেহ পড়ে আছে এবং এক ব্যক্তি আমাকে বলছে--একে ভক্ষণ কর। আমি বললাম ঃ 
আমি একে কেন ভক্ষণ করব? সে বললঃ কারণ, তুমি অমুক ব্যক্তির সঙ্গী গোলামের 
গীবত করেছ। আমি বললাম ঃ আল্লাহ্‌র কসম, আমি তো তার সম্পর্কে কখনও কোন ' 
ভালমন্দ কথা বলিনি। সে বলল ঃ$ হ্যা, একথা ঠিক, কিন্তু তূমি তার গীবত শুমেছ এবং এতে 
সম্মত রয়েছ। এই ঘটনার পর হযরত মায়মূন (রা) নিজে কখনও কারও গীবত করেন নি 
এবং তাঁর মজলিসে কারও গীবত করতে দেন নি। 


হযরত হাসান ইবনে মালেক (রা) বর্ণিত শবে মিরাজের হাদীসে রসূলুল্লাহ (সা) 
বলেন £ আমাকে নিয়ে যাওয়া হলে আমি এমন এক সম্প্রদায়ের কাছ দিয়ে গেলাম যাদের 
নখ ছিল তামার । তারা তাদের মুখমণ্ডল ও দেহের মাংস আঁচড়াচ্ছিল। আমি জিবরাঈল 
(আ)-কে জিক্তাসা করলাম--এরা কারা £ তিনি বললেন £ এরা তাদের ভাইয়ের গীবত রুরত 
এবং তাদের ইজ্জতহানি করত ।--( মাযহারী ) 


হযরত আবু সায়ীদ (রা) ও জাবের (রা)-এর রেওয়ায়েতে রসূলুল্লাহ, (সা) বলেন, 
سن الزنا‎ ১০ 1 4৯4! অর্থাৎ গীবত ব্যভিচারের চাইতেও মারাত্মক গোনাহ। 
সাহাবায়ে কিরাম আরয করলেন, এটা কিরূপে? তিনি বললেন, এক ব্যক্তি ব্যভিচার করার 


সূরা 5 | ১১১ 


পর তওবা করলে তার গোনাহ্‌ মাফ হয়ে যায়, কিন্তু যে গীবত করে, তার গোনাহ প্রতিপক্ষের 
মাফ না করা পর্যন্ত মাফ হয় না।--(মাযহারী) 


এই হাদীস থেকে প্রমাণিত হয় যে, গীবতের মাধ্যমে আল্লাহ্‌র হক ও বান্দার হক 
উভয়ই নম্ট করা হয়। তাই যার গীবত করা হয়, তার কাছ থেকে মাফ নেওয়া জরুরী | 
কোন কোন আলিম বলেন £ যার গীবত করা হয়, গীবতের সংবাদ তার কাছে না পৌছা 
- পর্যন্ত বান্দার হক হয় না। তাই তার কাছ থেকে ক্ষমা নেওয়া জরুরী নর়। --( রূহুল 
মা“আনী ) কিন্তু বয়ান্ল কোরআনে একথা উদ্ধত করে বলা হয়েছে 8 এমতাবস্থায় যদিও 
তার কাছে ক্ষমা চাওয়া জরুরী নয়, কিন্তু যার সামনে গীবত করা হয়, তার সামনে নিজেকে 
মিথ্যাবাদী বলা এবং নিজ গোনাহ স্বীকার করা জরুরী ৷ যদি সেই ব্যক্তি মারা যায়, কিংবা 
লাপাত্তা হয়ে যায়, তবে তার কাফ্ফারা এই যে, যার গীবত করা হয়েছে, তার জন্য আল্লাহ্‌র 
কাছে মাগফিরাতের দোয়া করবে এবং এরূপ বলবে ۶: হে আল্লাহ্‌ ! আমার ও তার গোনাহ 
মাফ কর। হযরত আনাস (রা) বণিত হাদীসে রসূলুল্লাহ (সা) তাই বলেছেন। 


মসাস'আলা ঃ শিশু,উন্মাদ এবং কাফির যিম্মীর গীবতও হারাম । কেননা, তাদেরকে 
পীড়া দেওয়াও হারাম। হরবী কাফিরকে পীড়া দেওয়া হারাম না হলেও নিজের সময় 
নষ্ট করার কারণে তার গীবতও মাকরূহ । 


মাস'আলা ঃ গীবত যেমন কথা দ্বারা হয়, তেমনি কর্ম ও ইশারা দ্বারাও হয় । উদা- 
হরণত খঞ্জকে হেয় করার উদ্দেশ্যে তার মত হেঁটে দেখানো । 


মাস'আলা £ কোন কোন রেওয়ায়েত থেকে প্রর্মাণিত হয় যে, আয়াতে সব গীবতকেই 
হারাম করা হয়নি এবং কতক গীবতের অনুমতি আছে। উদাহরণত কোন প্রয়োজন ও. 
উপযোগিতার কারণে কারও দোষ বর্ণনা করা জরুরী হলে তা গীবতের মধ্যে দাখিল নয়, 
তবে প্রয়োজন ও উপযোগিতাটি শরীয়তসম্মত হতে হবে। উদাহরণত কোন অত্যাচারীর . 
অত্যাচার কাহিনী এমন ব্যক্তির সামনে বর্ণনা করা, যে তার অত্যাচার দৃ'র করতে সক্ষম। 
কারও সন্তান ও স্ত্রীর বিরুদ্ধে তার পিতা ও স্বামীর কাছে অভিযোগ করা, কোন ঘটনা সম্পর্কে 
ফতওয়া গ্রহণ করার জন্য ঘটনার বিবরণ দান করা, মুসলমানদেরকে কোন ব্যক্তির সাং 
সারিক অথবা পারলৌক্িক অনিষ্ট থেকে বাচানোর জন্য তার অবস্থা বর্ণনা করা, কোন 
ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থা বর্ণনা করা । যে ব্যক্তি প্রকাশ্যে 
গোনাহ করে এবং নিজের পাপাচারকে নিজেই প্রকাশ করে, তার কুকর্ম আলোচনা করাও 
গীবতের মধ্যে দাখিল নয়, কিন্তু বিনা প্রয়োজনে নিজের সময় নম্ট করার কারণে মাকরাহ। 
-_-€( বয়ান্ল কোরআন, রূহুল-মাআনী ) এসব মাস"আলায় অভিন্ন বিষয় এই যে, কারও 
দোষ আলোচনা করার উদ্দেশ্য তাকে হেয় করা না হওয়া চাই; 0ٰ٤ 
চনা হওয়া চাই । 


2 ت و ۰ 2 و‎ পো 
৩১১০০ ৬৩55 5 ام لاس رگا نکم ون‎ 


১১২ তফসীরে মাআরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


ص az, ৫‏ ۳ سے سے س ঠোট‏ و 7 MT‏ 2 
و ی پل لِتْعَارفواء اِنٌ ৩৮৪ ৮৩5‏ ادلو ৮৮০৯১‏ | 
ولمم و 6 > دق 


الله علیم خیبر و 


(১৩) হে মানব, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সুম্টি করেছি 
এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিত 
وج‎ নিশ্চয় আল্লাহ্‌র কাছে সে-ই সর্বাধিক সন্রান্ত, کی‎ সবাধিক পরহিযগার । নিশ্চয় 
আল্লাহ সর্বজ্ঞ, সবকিছুর খবর রাখেন। 





2 











তফসীরের সার-সংক্ষেপ 

হে মানব, আমি তোমাদের (সবাই )-কে এক পৃূরুষ ও এক নারী (অর্থাৎ আদম 
হাওয়া) থেকে সৃষ্টি করেছি। (তাই এদিক দিয়ে সব মানুষ সমান ) এবং (এরপর যে 
_ পার্থক্য রেখেছেন যে) তোমাদেরকে বিভিন্ন জাতি ও (জাতির মধ্যে) বিভিন্ন ۵ TOT 
করেছেন, (এটা শুধু এ জন্য) যাতে তোমরা পরস্পরে পরিচিত হও। (এতে অনেক 
উপযোগিতা রয়েছে । এজন্য নয় ঘে, তোমরা পরস্পরে গবিত হবে । কেননা ) আল্লাহ্‌র কাছে 
সেই সর্বাধিক সন্্ান্ত, যে সর্বাধিক পরহিষগার ৷ (পরহিযগারীর পূরোপুরি অবস্থা কেউ 
জানে না, বরং এটা একমাত্র ) আল্লাহ তা'আলা পুরোপুরি জানেন এবং পুরোপুরি খবর রাখেন 
(অতএব তোমরা কোন বংশমর্ধাদা ও জাতিত্ব নিয়ে গব করো ۱ 


আনুষঙ্গিক জাতব্য বিষয় 


উপরের আয়াতসমূহে মানবিক ও ইসলামী অধিকার এবং সামাজিক রীতিনীতি 
শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ছয়টি বিষয়কে হারাম ও নিষিদ্ধ করা হয়েছে। এগুলো পারস্পরিক 
ঘৃণা ও বিদ্বেষের কারণ হয়ে থাকে। আলোচ্য আয়াতে মানবিক সাম্যের একটি পূর্ণাঙ্গ শিক্ষা 
রয়েছে যে, কোন মানুষ অপর মানুষকে যেন নীচ ও দ্বণ্য মনে না করে এবং নিজের বংশগত 
মর্যাদা, পরিবার, অথবা ধন-সম্পদ ইত্যাদির ভিত্তিতে গর্ব না করে। কেননা, এগুলো প্রকৃত- 
_ পক্ষে গর্বের বিষয় নয় । এই গর্বের কারণে পারস্পরিক ঘৃণা ও বিদ্বেষের ভিত্তি স্থাপিত হয় । 
তাই বলা হয়েছে £ সব মানুষ একই পিতা-মাতার সন্তান হওয়ার দিক দিয়ে ভাই ভাই এবং 
পরিবার, গোত্র, অথবা ধন-দৌলতের দিক দিয়ে যে প্রভেদ আল্লাহ্‌ তা“আলা রেখেছেন, তা 
গর্বের জন্য নয়, পারস্পরিক পরিচয়ের জন্য। 


শানে-ন্যল £ এই আয়াত মক্কা বিজয়ের সময় তখন নাযিল হয়, যখন রসূলুল্লাহ 
(সা) হযরত বিলাল হাবশী রো)-কে মুয়াযযিন নিযুক্ত করেন । এতে মন্ধার অমুসলমান 
কোরাইশদের একজন বলল £ আল্লাহকে ধন্যবাদ যে, আমার পিতা পূর্বেই মারা গেছেন। 
তাকে এই কুদিন দেখতে হয়নি । হারেস ইবনে হিশাম বলল £ মৃহাম্মদ কি মসজিদে- 
হারামে আযান দেওয়ার জন্য এই কাল কাক ব্যতীত অন্য কোন মানুষ পেলেন না? আবু 


সূরা 65 ১১৩ 


সুষ্ষিয়ান বলল £ আমি কিছুই বলব নাঃ কারণ, আমার আশংকা হয় যে, আমি কিছু 
বললেই আকাশের মালিক তার (মুহাম্মদের ) কাছে তা পৌছিয়ে দেবেন এসব কথা- 
বার্তার ' পর জিবরাঈল (আ) আগমন করলেন এবং রসুলুল্লাহ (সা)-কে তাদের সব কথাবার্তা 
বলে দিলেন। তিনি তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন £ তোমরা কি বূলেছিলে? অগত্যা 
' তাদেরকে স্বীকার করতে হল। এর পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াত অবতীর্ণ হয়েছে। এতে 
বলা হয়েছে যে, গর্ব ও ইজ্জতের বিষয় প্রকৃতপক্ষে ঈমান ও তাকওয়া, যা তোমাদের মধ্যে 
নেই এবং হযরত বিলাল (রা)-এর মধ্যে আছে। তাই তিনি তোমাদের চাইতে উত্তম ও জন্দ্ান্ত। 
__-( মাযহারী ) হযরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর (রো) বর্ণনা করেন, মক্কা বিজয়ের দিন রসূলু- 
IF (DF OI পিঠে সওয়ার হয়ে তওয়াফ করেন। (যাতে সবাই তাঁকে দেখতে পারে)। 

তওয়াফ শেষে তিনি এই ভাষণ দেন ঃ ) 


আনম‏ 18 ی | ز هب عنم ور ی بر 


رجلان برتقی کریم علی ال ونا جر شقی ھی علی اللہ ثم تل 
الناس انا 8৪15 UALS‏ - 


সমস্ত প্রশংসা আল্লাহ্র, যিনি অন্ধকার যুগের গর্ব ও অহংকার তোমাদের থেকে দূর 
করে দিয়েছেন । এখন সব মানুষ মান্র দুই ভাগে বিভক্ত £ এক. সৎ, পরহিযগার ও আল্লা- 
হর কাছে অন্্ান্ত, দুই. পাপাচারী, হতভাগা ও আল্লাহ্র কাছে ی0‎ 
অতঃপর তিনি আলোচ্য আয়াত তিলাওয়াত করেন ।-_-(তিরমিযী ) 


হযরত ইবনে আব্বাস (রা) বলেন $ দুনিয়ার মানুষের কাছে ইজ্জত হচ্ছে ধন- 
সম্পদের নাম এবং আল্পুহ্র কাছে ইজ্জত পরহিষগারীর নাম। 
شغورت شعو ہا و قیا ئل‎ শব্দটি ৮৮৯%-এর বহুবচন । এর অর্থ এক মূল থেকে 
উদ্ভূত বিরাট দল, যার মধ্যে বিভিন্ন چہی‎ ও পরিবার থাকে । বড় পরিবার এবং তার বিভিন্ন 
অর জনাত আলাদা! আলাদা নাম আছে। সর্বরৃহৎ অংশকে ৮৮ এবং ক্ষুদ্রতম অংশ 
عشھر‎ বলা হয়। আবূ রওয়াফ বলেন £ অনারব জাতিসমূহের বংশ পরিচয় সংরক্ষিত 
নেই। তাদেরকে شعب‎ বলা হয় এবং আরব জাতিসমূহের বংশ পরিচয় সংরক্ষিত আছে, 
তাদেরকে 0$ 49 বলাহয়। ৮৮৮৮ শব্দটি বনী ইসরাঈলের জন্য ব্যবহাত হয়। 
বংশগত, দেশগত, অথবা ভাষাগত পার্থক্যের তাৎপর্য পারস্পরিক পরিচয় £ কোরআন 
পাক আলোচ্য আয়াতে ফুটিয়ে তুলেছে যে, যদিও আল্লাহ্‌ তা'আলা সব মানুষকে একই পিতা- 
মাতা থেকে সৃচ্টি করে ভাই ভাই করে দিয়েছেন, কিন্ত তিনিই তাদেরকে বিভিন্ন জাতি ও 
سی‎ বিভক্ত করে দিয়েছেন, যাতে মানুষের পরিচিতি ও সনাক্তকরণ সহজ হয়। উদাহরণত 
এক নামের দুই ব্যক্তি থাকলে পরিবারের পার্থক্য দ্বারা তাদের মধ্যে পার্থক্য হতে পারে । 


মোটকথা, বংশগত পার্থক্যকে পরিচিতির জন্য ব্যবহার কর---গরের জন্য নয় । 
১৫--- 


১১৪  .. তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


৩5৫ ডি ০5৪০৫ প ১৪৩ 7 
مج ی وید اه اسا‎ ৩ 
۹ EET EB YG رک 5 ا ام‎ 
নিন کے ہیں‎ 1৩১৫৯ 
05220562815, اه موی‎ 25255 
ےت‎ ces تم کت َال پل‎ ৩০৯৯০) 
ত و فو‎ 
FL BIBI পুত HEALS Bi Ly 


(১৪) মরঃবাসীরা বলে £৪ আমরা বিশ্বাস স্থাপন করেছি। বল্ম £ তোমরা বিশ্রাস 
স্থাপন করনি; বরং বল, আমরা বশ্যতা স্বীকার করেছি। এখনও তোমাদের অন্তরে বিশ্বাস 
জন্মেনি। যদি তোমরা আল্লাহ ও তার রসূলের আনুগত্য কর, তবে তোমাদের কর্ম বিন্দুমান্রও 
নিষ্ফল করা হবে না। নিশ্চয়, আল্লাহ ক্ষমাশীল, পরম মেহেরবান । (১৫) তারাই মু'মিন, 
যারা আল্লাহ্‌ ও তাঁর রসূলের প্রতি ঈমান আনার পর সন্দেহ পোষণ করে না এবং আল্লা- 
হর পথে প্রাণ ও ধন-সম্পদ দ্বারা জিহাদ করে। তারাই সত্যনিষ্ঠ । (১৬) বলুন ঃ 
তোমরা কি তোমাদের ধর্মপরায়ণতা সম্পর্কে আল্লাহকে অবহিত করছ ? অথচ আল্লাহ 
জানেন যা কিছু আছে ভূমগুলে এবং যা কিছু আছে OTTO | আল্লাহ সর্ববিষয়ে সম্যক 
জ্ঞাত । (১৭) তারা মুসলমান হয়ে আপনাকে ধন্য করেছে সনে করে। বলুন, তোমরা 
মুসলমান হয়ে আমাকে ধন্য করেছ মনে করো না। বরং আল্লাহ ঈমানের পথে পরিচালিত 
করে তোমাদেরকে ধন্য করেছেন, ঘদি তোমরা সত্যনিষ্ঠ হয়ে থাক। (১৮) আল্লাহ নভো- 
মণ্ডল ও ভূমগুলেক্জ অদৃশ্য বিষয় জানেন। তোমরা যা কর আল্লাহ্‌ তা দেখেন। 








৫৪২ .یم‎ __ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


কোন আমলের ওজন হবে না। আল্লাহ্‌ তা'আলা গালিগালাজকারী মন্দভাষী ব্যক্তিকে 
পছন্দ করেন না। | 
হযরত আয়েশার বাচনিক রেওয়ায়েতে রসূলুল্লাহ (সা) বলেন ঃ মুসলমান তার 
সচ্চরিন্রতার গুণ দ্বারাই সেই ব্যক্তির মর্তবা লাভ করে, যে সারা রাত ইবাদতে জাগ্রত থাকে 
এবং সারাদিন রোযা রাখে ।--( আবু দাউদ ) 
হযরত মা'আয রো) বলেন $£ আমাকে ইয়ামনের শাসনকর্তা নিযুক্ত করে প্রেরণ করার 
সময় ) ঘোড়ার জিনের সাথে সংলগ্ন লোহার আংটিতে যখন আমি এক পা রাখলাম তখন 
রসূলুল্লাহ্‌ (সা) আমাকে সর্বশেষ উপদেশ দিয়ে বললেন £ 
یا معان | حسن خلقک للناس‎ হে মাআহ, জনগণের প্রতি সচ্চরিত্রতা 
প্রদর্শন করবে ।---( মালেক ) ہے‎ 
এসব রেওয়ায়েত তফসীরে মাযহারী থেকে উদ্ধৃত করা হল। 
wr ASA A Jur +٭‎ AS AS و سے‎ A পলা 
یجصر و ن با کم المغتو ن‎ 294%" - শীঘ্ই আপনিও দেখে নেবেন এবং 
কাফিররাও দেখে নেবে যে, কে বিকারপ্রস্ত। ৩ ০ শব্দের অর্থ এ স্থলে বিকারগ্রস্ত--- 
_পাগল। পূর্ববর্তী আয়াতসমূহ রসূলুল্লাহ (সা)-র প্রতি পাগল বলে দোষারোপকারীদের 
উক্তি প্রমাণাদি দ্বারা খণ্ডন করা হয়েছিল। এই আয়াতে ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে, 
অদূর ভবিষ্যতেই এ তথ্য ফাঁস হয়ে যাবে যে, রসূলুল্লাহ্‌ (সা) পাগল ছিলেন, না যারা তাকে 
পাগল বলত, তারাই পাগল ছিল। সেমতে অল্পদিনের মধ্যেই বিষয়টি বাস্তব সত্য হয়ে 
বিশ্ববাসীর চোখের সামনে এসে যায় এবং পাগল আখ্যাদানকারীদের মধ্য থেকেই হাজার 
হাজার লোক ইসলামে দীক্ষিত হয়ে রসূলে করীম (সা)-এর অনুসরণ ও মহব্বতকে 
সৌভাগ্যের বিষয় মনে করতে থাকে । অপরদিকে তওফীক থেকে বঞ্চিত অনেক হতভাগা 


 দুনিয়াতেও লান্ছিত ও অপমানিত হয়ে যায়। 


তা‏ و AA ৩৭,‏ ص یم صر وم 2 ور ورس 


۲ :فا نطع المکذ بهن - و د وا لو ند هن نید هنون 


سے 


রোপকারীদের কথা মানবেন না। তারা তোচায় যে, আপনি প্রচারকার্ষে কিছুটা নমনীয় 
হলে এবং শিরক ও প্রতিমাপূজায় তাদেরকে বাধা না দিলে তারাও নমনীয় হয়ে যাবে এবং 
আপনার প্রতি বিদ্র প, দোষারোপ ও নির্যাতন ত্যাগ করবে। --(কুরতুবী ) 


মাস‘আলা £ এই আয়াত থেকে জানা গেল যে, ‘আমরা তোমাদেরকে কিছু বলব না, 
তোমরাও আমাদেরকে কিছু বলো না*--কাফির ও পাপাচারীদের সাথে এই মর্মে কোন চুক্তি 
করা দীনের ব্যাপারে শৈথিল্যের নামান্তর ও হারাম।-_-€ মাহহারী ) অর্থাৎ বেগতিক না হলে 
এরাপ চুক্তি না-জায়েয।- | ۰ Co 


A ৪ HAS AAW ৩ পা وق ن‎ A wr و‎ ৪৬ سے‎ করি 

٠ "8 ক ۰ ۰ ৪ 7 ۰ ۱ 

ول کل ف مھیں ৮৮০১ ৮১১০ 0 ৩৯‏ مناع للخیر معتد اثیم ‏ 
۱ سے * ور ص 2 سے س س ৫‏ ر "مس 72 رر س ص 


সুরা কলম ৫৪৩ 


এ পাখা از‎ a 9525 


- لک ز نیم‎ ৩ ০ 0০ আপনি আনুগত্য করবেন না এমন ব্যক্তির, যে কথায় কথায় 


শপথ করে, লাল্ছিত, যে দোষারোপ করে, যে পশ্চাতে নিন্দা করে, যে একের কথা অপরের 
কাছে লাগায়, ঘে সৎ কাজে বাধাদান করে, যে সীমালংঘন করে, যে অত্যধিক পাপাচার 


করে, যে কঠোর স্বভাব এবং তদুপরি কুখ্যাত। ($)) শব্দের অর্থ পিতৃ-পরিচয়হীন 
শ-জারজ। আয়াতে ষে ব্যক্তির এসব বিশেষণ বণিত হয়েছে, সে জারজই ছিল। 


প্রথম আয়াতে সাধারণ কাফিরদের আনুগত্য না করার এবং ধর্মের ব্যাপারে কোন- 
রূপ নমনীয়তা অবলম্বন না করার ব্যাপক আদেশ ছিল। এই আয়াতে বিশেষ করে দুষ্টমতি 
কাফির ওলীদ ইবনে-মগীরার কুস্বভাব বর্ণনা করে তার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার 
ও তার আনুগত্য না করার বিশেষ আদেশ দেওয়া হয়েছে। এর পরও কয়েক আয়াতে 


سے سے و পাশা‏ 


এই ব্যক্তির মন্দ চরিত্র ও অবাধ্যতা উল্লেখ করার পর বলা হয়েছেঃ ৮ سنسمک‎ 


AS ASA 


{অর্থাৎ আমি কিয়ামতের দিন তার নাসিকা দাগিয়ে দেব। ফলে পূর্ববর্তী‏ طو م 


সব লোকের সামনে তার লান্ছনা ফুটে উঠবে। (৯ 5 শব্দটি বিশেষভাবে হাতী অথবা 
শুকরের শুড়ের অর্থে ব্যবহাত হয়। কিন্তু এখানে ওলীদের নাসিকাকে থুণা প্রকাশার্থে 
خر طوم‎ শব্দের মাধ্যমে ব্যক্ত করা হয়েছে | 


0 و ص CECE‏ 


৩ ৩০৭০1 کما پلو نا‎ UNG |--অৰ্থাৎ আমি মন্কাবাসীদেরকে 


পরীক্ষায় ফেলেছি, যেমন উদ্যানের মালিকদেরকে পরীক্ষায় ফেলেছিলাম। পূর্বের আয়াত- 
সমূহে রস্লুলাহ্‌ (সা)-র প্রতি মন্ধাবাসী কাফিরদের দোষারোপের জওয়াব ছিল। আলোচ্য 
আয়াতসমূহে আল্লাহ্‌ তাআলা বিগত যুগের একটি ঘটনা বর্ণনা করে মঙ্কাবাসীদেরকে 
সতর্ক করেছেন। মক্কাবাসীদেরকে পরীক্ষায় ফেলার অর্থ এরাপ হতে পারে যে, বণিতব্য 
কাহিনীতে উদ্যানের মালিকদেরকে যেমন আল্লাহ্‌ তা“আলা স্বীয় নিয়ামতরাজি দ্বারা ভূষিত 
করেছিলেন, তারা কৃতঘ্নতা করেছিল। ফলে তাদের উপর আযাব পতিত হয়েছিল এবং 
নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়েছিল, তেমনি আল্লাহ্‌ তা'আলা মক্কাবাসীদেরকেও নিয়ামতরাজি 
দান করেছেন। তাদের সর্ববৃহৎ নিয়ামত তো এই যে, রসূলুল্লাহ সো)-কে তাদের মধ্যেই 
পয়দা করেছেন। এছাড়া তাদের ব্যবসা-বাগিজ্যে বরকত দান করেছেন এবং তাদেরকে 
স্বাচ্ছন্দ্যশীল করেছেন। এসব নিয়ামত মঙ্কাবাসীদের জন্য পরীক্ষাস্বরূপ। আল্লাহ্‌ দেখতে চান 
যে, তারা এসব নিগ্নামতের কৃতক্ততা প্রকাশ করে কিনা এবং আল্লাহ্‌ ও রসূলের প্রতি বিশ্বাস 
স্থাপন করে কি না। যদি তারা কুফর ও অবাধ্যতায় অটল থাকে, তবে উদ্যানের মালিকদেন্র 
কাহিনী থেকে তাদের শিক্ষা গ্রহণ করা উচিত। এই আয়াতগুলোক্ষে মন্ধকায় অবতীর্ণ 
মনে করা হলেও এই তফসীর সঠিক। কিন্তু অনেক তফসীরবিদ এই আয়়াতগুলোকে 


৫88 তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


মদীনায় অবতীর্ণ মনে করেন এবং আয়াতে বণিত পরীক্ষার অর্থ করেন দুভিক্ষের আযাব, 
যা রসূলুল্লাহ (সা)-র বদ-দোয়ার ফলে মক্কাবাসীর উপর আপতিত হয়েছিল। ۵5 5 
সময় তারা ক্ষুধার তাড়নায় মৃত জন্তু ও বৃক্ষের পাতা ভক্ষণ করতে বাধ্য হয়েছিল। এটা 
হিজরতের পরবর্তী ঘটনা। 


উদ্যানের মালিকদের কাহিনী £ হযরত ইবনে আব্বাস প্রমুখের ভাষ্য অনুযায়ী এই 
উদ্যান ইয়ামনে অবস্থিত ছিল। হযরত যায়েদ ইবনে যুবায়র-এর এক রেওয়ায়েতে আছে 
যে, ইয়ামনের রাজধানী ও প্রসিদ্ধ শহর “সানআ” থেকে ছয় মাইল দূরে এই উদ্যান অবস্থিত 
ছিল। কারও কারও মতে এটা আবিসিনিয়ায় ছিল---€ ইবনে কাসীর ) উদ্যানের মালিকরা 
ছিল আহলে-কিতাব। ঈসা (আ)-র আকাশে উথ্থিত হওয়ার কিছুকাল পরে এই ঘটনা 
ঘটে।--( কুরতুবী ) 


আলোচ্য আয়াতে তাদেরকে ‘আসহাবুল-জামাত’ তথা উদ্যানওয়ালা নামে অভিহিত 
করা হয়েছে ।, কিন্তু আয়াতের বিষয়বন্ত থেকে জানা যায় যে, তাদের মালিকানাধীন কেবল 
উদ্যানই ছিল না, চাষাবাদের ক্ষেতও ছিল। তবে উদ্যানের প্রসিদ্ধির কারণে উদ্যানওয়ালা 
বলে উল্লেখ করা হয়েছে। মোহাম্মদ ইবনে মারওয়ানের বাচনিক হযরত আবদুল্লাহ্‌ ইবনে 
আব্বাস থেকে বণিত এই ঘটনা নিম্নরূপ 8 


ইয়ামনের “সানআ” থেকে ছয় মাইল দূরে ছরওয়ান নামক একটি উদ্যান ছিল। 
একজন সৎকর্মপরায়ণ ব্যক্তি এই উদ্যানটি তৈরী করেছিলেন । তিনি ফসল কাটার সময় 
কিছু ফসল ফকী'র মিসকীনদের জন্য রেখে দিতেন । তারা সেখান থেকে খাদ্যশস্য আহরণ 
করে জীবিকা নির্বাহ করত। এমনিভাবে ফসল মাড়ানোর সময় যেসব দানা ভূষির মধ্যে 
থেকে ঘেত, সেগুলোও ফকীর-মিসকীনদের জন্য রেখে দিতেন। এই নিয়ম অনুযায়ী 
উদ্যানের রুক্ষ থেকে ফল আহরণ করার সময় যেসব ফল নিচে পড়ে যেত, সেগুলোও ফকীর- 
মিসকীনদের জন্য রেখে দিতেন । এ কারণেই ফসল কাটা ও ফল আহরণের সময় 
বিপূল সংখ্যক ফকীর-মিস্কীন সেখানে সমবেত হত। এই সাধু ব্যক্তির মৃত্যুর পর তার 
তিন পূত্ৰ উদ্যান ও ক্ষেতের উত্তরাধিকারী হল। তারা পরস্পরে বলাবলি করল £ আমাদের 
পরিবার-পরিজন বেড়ে গেছে। সেই তুলনায় ফসলের উৎপাদন কম । তাই এখন ফকীর 
মিসকীনদের জন্য এত শস্য ও ফল রেখে দেওয়ার সাধ্য আমাদের নেই। কোন কোন 
রেওয়ায়েতে আছে, পুন্ন্রয় উচ্ছয্মল যুবকদের ন্যায় বললঃ আমাদের পিতা বেওকুফ ছিল। 
তাই বিপুল পরিমাণে খাদ্যশস্য ও ফল মিসকীনদের জন্য রেখে দিত। অতএব আমাদের 
কর্তব্য এই প্রথা বন্ধ করে দেওয়া। অতঃপর তাদের কাহিনী স্বয়ং কোরআনের ভাষায় 
নিম্নরূপ $ 


A ASAT পারা পান পেট দলা ATLAS 
هه بل و‎ 


ঠা অৰ্থাৎ তারা পরস্পরে‏ | قسموا لیصر منها ০৬৮‏ و لا پستننون 


শপথ করে বলল £ এবার আমরা সকাল-সকালই যেয়ে ক্ষেতের ফসল কেটে আনব, | 
যাতে ফকীর-মিসকীনরা টের না পায় এবং পেছনে পেছনে না চলে। এই পরিকল্পনার 


সূরা কলম ৫8৫ 


প্রতি তাদের এতটুকু দৃঢ় আস্থা ছিল যে, “ইনশাআল্লাহ্‌” বলারও প্রয়োজন মনে করল না। 
আগামীকালের কোন কাজ করার কথা বলার সময় ‘ইনশআল্লাহ্‌ আগামীকাল এ কাজ 
করব' বলা সুন্গত। তারা এই সুন্নতের পরওয়া করল না। কোন কোন তফসীরবিদ 


> ৪2৫ A 


৬) 5৬০৬ ঠ-এর এরূপ অর্থ করেছেন যে, আমরা সম্পূর্ণ খাদ্যশস্য ও ফল নিয়ে আসব এবং 
ফকীর-মিসকীনদের অংশ বাদ দেব না।---(মাযহারী) 


سے سے TAT তা‏ _ صے AW‏ ږس 


-_-অতঃপর আপনার পালনকর্তার পক্ষ থেকে‏ 5 علیها طائف من ر بک 


এই ক্ষেতে ও উদ্যানে এক বিপদ হানা দিল। কোন কোন রেওয়ায়েতে আছে যে, একটি 


# Ad سے‎ AJ سے‎ 


অগ্নি এসে সমস্ত তৈরী ফসলকে জ্বালিয়ে ভস্ম করে দিল। و هم نائمو ن‎ অর্থাৎ 


এই আযাব রান্ত্রিবেলায় তখন অবতীর্ণ হয়েছিল, যখন তারা সবাই নিদ্রামগ্ন। 


AD 7 | 
(১১ ৬ --৮7০ শব্দের অর্থ ফল ইত্যাদি কর্তন করা। (£০-_-এর অর্থ 


কতিত। উদ্দেশ্য এই যে, ফসল কেটে নেওয়ার পর ক্ষেত যেমন সাফ ময়দান হয়ে যায়, 
অগ্নি এসে ক্ষেতকে সেইরূপ করে দিল। (*)০-এর অর্থ কালো রান্রিও হয়। এই 


অর্থের দিক দিয়ে উদ্দেশ্য এই যে, ফসলও কালো রাত্রির ন্যায় কালো ভঙ্গম হয়ে গেল। 
---€ মাযহারী ) 


"A AS a رج نے‎ 


অর্থাৎ তারা অতি প্রত্যষেই একে অপরকে ডেকে বলতে‏ ننناد را مصبحین 


اص جس 


Ander ee , نا و‎ 


লাগলঃ যদি ফসল কাটতে চাও, তবে সকাল সকালই ক্ষেতে চল । (595 و هم ینخا‎ 


অর্থাৎ বাড়ী থেকে বের হওয়ার সময় তারা চুপিসারে কথাবার্তা বলছিল, যাতে ফকীর- 
মিসকীনরা টের পেয়ে সাথে না চলে। 


ی هی عم م | 


শব্দের অর্থ নিষেধ করা ও রাগা,‏ حر دسو غد وا على کرد قا د ویس 


গোসা দেখানো । উদ্দেশ্য এই যে, তারা ফকীর-মিসকীনকে কিছু নাদিতে সক্ষম, এরাপ 
ধারণা নিয়ে রওয়ানা হল। হর্দিকোন ফকীর এসেও সায়, তবে তাকে হটিয়ে দেবে। 


“AB eae حر صمح‎ 0 শালা 


৮৩ খন 5 ۷ ক্ষেত-বাগান‏ رآ و 0 آنا لضا لرن 


৫৪৬ ہے‎ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


কিছুই দেখতে গেল না, তখন প্রথমে বলল £ আমরা পথ ভূলে অন্ন্্ এসে গেছি। কিন্ত 


পরে নিকটবর্তী স্থান ও আলামত দেখে বুরাতে পারল ষে, গন্তব্যস্থলেই এসেছে কিন্তু ক্ষেত 
0۸ 9 و‎ ۵ 9 ۸۶ 2 


পুড়ে নিশ্চিহ হয়ে গেছে। তখন তারা বলল $ ৬) 9০ 2 ১৮০ (53 0$-_আমরা এই 


ফসল থেকে বঞ্চিত হয়ে গেছি । 


IWS oA ASS nS eS TT 2 
او سطهم الم اقل لکم لو لا تسبحون‎ J IT ۲۵ ی‎ মাঝারি ব্যক্তি 


ছিল, অর্থাৎ পিতার ন্যায় সৎকর্মপরায়ণ এবং আল্লাহ্‌র পথে ব্যয় করে আনন্দ লাভকারী 
ছিল, সে বলল £ঃ আমি কি পূর্বেই তোমাদেরকে বলিনি যে, আল্লাহ্র পবিত্রতা ঘোষণা 
করনা' কেন? অর্থাৎ তোমরা মনে কর ষে, ফকীর-মিসকীনকে ধন-সম্পদ দিয়ে দিলে 
আল্লাহ্‌ তাআলা এর পরিবর্তে ধন-সম্পদ দেবেন না, অথচ আল্লাহ্‌ তা'আলা এ বিষয় 
পবিত্র । খারা তার পথে ব্যয় করে, তিনি নিজের কাছ থেকে তাদেরকে আরও বেশী দিয়ে 
দেন।--(মাষযহারী) 


6৬১ তা তা AS م اقم‎ 


“A ‫َ 65 0‏ 
৩-_ তখন এই ব্যক্তির কথা কেউ না ۱‏ لوا سبعا ن ر بنا | نا کنا ظا لمهن 


স্তনলেও এখন সবাই স্বীকার করল ঘষে, আল্লাহ তা'আলা সকল ত্রুটি ও অভাব থেকে 
পবিত্র এবং তারা নিজেরাই জালিম । কারণ, তারা ফকীর-মিসকীনের আংশও হজম 
করতে চেয়েছিল । 


এই মধ্যপস্থী ব্যক্তি সত্য কথা বলেছিল এবং সে অন্যদের চেয়ে ভাল ছিল। কিন্ত 
শেষ পর্যন্ত সে দুষ্টদের সঙ্গী হয়ে তাদেরই মতানুসারে কাজ করতে সম্মত হয়ে গিয়ে- 
ছিল। তাই তার দশাও তাদের মতই হয়েছিল। এ থেকে বোঝা যায় যে, খে ব্যক্তি অন্য- 
দেরকে পাপ কাজে নিষেধ করে, অতঃপর তাদেরকে বিরত না হতে দেখে নিজেও তাদের 
সাথে শরীক হয়ে খ্বায়, সেও তাদের অনুরূপ। তার উচিত নিজেকে পাপ কাজ থেকে 
বাঁচিয়ে ۱ 


অর্থাৎ তারা নিজেদের অপরাধ স্বীকার‏ ری یی سپ انی بتلا و مون 


করার পরও একে অপরকে দোষারোপ করতে লাগল যে, তুই-ই প্রথমে ভ্রান্ত পথ দেখিয়েছিলি, 
যদ্দরুূন এই আর্াব এসেছে। অথচ তাদের কেউ একা অপরাধী ছিল নাঃ বরং সবাই অথবা 
অধিকাংশ অপরাধে শরীক ছিল। 


আজকাল এই বিপদটি ব্যাপকাকারে দেখা যায়। অনেকগুলো দলের 5 
কর্মের ফলে কোন ব্যর্থতা অথবা বিপদ আসলে একে অপরকে দোষী করে সময় নস্ট করাও 
একটি বিপদ হয়ে দেখা ۱ 


সূরা কলম | ৫৪৭ 


سے 2 بر ۳ ج 53 a‏ سے 


৯৪৬ کنا‎ ৮1 ৬১১5 19) উৈ অৰ্থাৎ প্ৰথমে একে অপরকে দোষী সাব্যস্ত 


করার পর যখন তারা চিন্তা করল, তখন সবাই এক বাক্যে স্বীকার করল যে, আমরা সবাই 
অবাধ্য ও গোনাহ্গার। তাদের এই অনুতপ্ত স্বীকারোক্তি তওবার স্থলাভিষিক্ত ছিল। 
এ কারণেই তারা আশাবাদী হতে পেরেছিল যে, আল্লাহ্‌ তা'আলা তাদেরকে আরও উত্তম 
উদ্যান দান করবেন। 


ইমাম বগভীর রেওয়ায়েতে হযরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ বলেনঃ আমি খবর 
পেয়েছি যে, তাদের খাঁটি তওবার বদৌলতে আল্লাহ্‌ তা'আলা তাদেরকে আরও উত্তম 
বাগান দান করেছিলেন ৷ সেই বাগানের এক-একটি আতঙুর-গুচ্ছ এক খচ্চরের বোঝা 
হয়ে যেত ।--(মাষহারী ) ) 


۳ ھل و و 
এ১ 1১)1 ৮৪ ১ মক্কাবাসীদের উপর দুভিক্ষরূপী আযাবের সংক্ষিপ্ত এবং‏ 


উদ্যান মালিকদের ক্ষেত জ্বলে যাওয়ার বিস্তারিত বর্ণনার পর সাধারণ বিধি বর্ণনা করা 
হয়েছে ষে, যখন আল্লাহ্‌র আযাব আসে, তখন এমনিভাবেই আসে । ۰7و‎ এই আর্ধাব 
আসার পরও তাদের পরকালের আহ্বাব দূর হয়ে ধায় নাঃ বরং পরকালের আযাব ভিন্ন 
এবং তদপেক্ষা কঠোর হয়ে থাকে । 


পরবর্তী আয়াতসমূহে প্রথমে সৎ আল্লাহ্‌ভীরুদের প্রতিদান বর্ণনা করা হয়েছে এবং 
পরে মক্কার মুশরিকদের একটি মিথ্যা দাবী খণ্ডন করা হয়েছে। মুশরিকরা দাবী করত 
যে, প্রথমত কিয়ামত হবে না এবং পুনরুজ্জীবিত হয়ে হিসাব-নিকাশের কাহিনী উপকথা 
ছাড়া আর কিছু নয়। দ্বিতীয়ত যদি এরূপ হয়েও যায়, তবে সেখানেও আমরা দুনিয়ার 
ন্যায় নিয়ামত ও অগাধ ধন-সম্পদ প্রাপ্ত হব। কয়েক আয়াতে এই দাবীর জওয়াব দেওয়া 
হয়েছে। বলা হয়েছেঃ আল্লাহ. তাআলা সৎ ও অপরাধীদেরকে সমান করে দেবেন--এ 
কেমন উদ্ভট ও অভিনব সিদ্ধান্ত! এর পক্ষে না আছে কোন প্রমাণ, না আছে এঁশী কিতাব থেকে 
কোন সাক্ষ্য এবং না আছে আল্লাহ্‌র পক্ষ থেকে কোন ওয়াদা । এমতাবস্থায় কেমন করে 
এরাপ দাবী করা হয় £ 


_ কিয়ামতের একটি যুক্তি আলোচ্য আয়াতসমূহ থেকে প্রমাণিত হয় যে, কিয়া 
মত সংঘটিত হওয়া, হিসাব-নিকাশ হওয়া এবং সৎ-অসতের প্রতিদান ও শাস্তি হওয়া 
যুক্তিগতভাবে অবশ্যস্তাবী। কেননা, এটা প্রত্যক্ষ ও অনস্থীকার্ষধ সত্য যে, দুনিয়াতে সাধা- 
রণত যারা পাপাচারী, FN, চোর-ডাকাত, তারাই সুখে থাকে এবং মজা লুটে । একজন 
চোর ও ডাকাত মাঝে মাঝে এক রাত্রিতে এই পরিমাণ ধন-সম্পদ উপার্জন করে নেয়, যা 
একজন ভদ্র ও সাধু ব্যক্তি সারা জীবনেও উপার্জন করতে পারে না। তদুপরি সে আল্লাহ্‌ 
ও পরকালের ভয় কাকে বলে, জানে না এবং কোন লঙ্জা-শরমের বাধাও মানে নাঃ যে- 
ভাবে ইচ্ছা মনের কামনা-বাসনা পূর্ণ করে যায়। পক্ষান্তরে সৎ ও ভদ্র ব্যক্তি প্রথমত 
আল্লাহ্‌কে ভয় করে, যদি তাও না থাকে, তবে সামাজিক লঙ্জা ও শরমের চাপে দমিত 


৫৪৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ۱ অষ্টম খণ্ড 


হয়ে থাকে। সারকথা এই যে, দুনিয়ার কারখানায় দুক্ষমী ও বদমায়েশেরা সফল এবং 
সৎ ও ভদ্র ব্যক্তি ব্যর্থ মনোরথ দৃষ্টিগোচর হয়। এখন সামনেও যদি এমন সময় না আসে 
যাতে সৎ ব্যক্তি উত্তম পুরস্কার পায় এবং অসাধু ব্যক্তি শাস্তি লাভ করে, তবে প্রথমত 
কোন মন্দকে মন্দ এবং গোনাহ্‌কে গোনাহ্‌ বলা অর্থহীন হয়ে যায়। কারণ এতে একজন 
মানুষকে অহেতুক তার কামনা থেকে বিরত রাখা হয়; দ্বিতীয়ত ন্যায় ও সুবিচারের 
কোন অর্থ থাকে না। যারা আল্লাহ্র অস্তিত্বে বিশ্বাসী, তারা এই প্রন্লের কি জওয়াব দেবে যে, 
আল্লাহ্র ইনসাফ কোথায় গেল ? 


দুনিয়াতে প্রায়ই অপরাধী ধরা পড়ে, লাঞ্ছিত হয় এবং সাজা ভোগ করে। এতে করে 
সৎ লোকের স্বাতন্ত্র্য দুনিয়াতেই ফুটে উঠে। রাষ্ট্রীয় আইন-কান্নের মাধ্যমে ন্যায় ও সুবি- 
চার প্রতিষ্ঠিত হয়। সুতরাং কিয়ামতের প্রয়োজন কি? উপরোক্ত বক্তব্যে এ ধরনের 
প্রশ্ন তোলা অবান্তর। কেননা, প্রথমত 755 ও সর্বাবস্থায় রাষ্ট্রের দেখা শুনা সম্ভবপর নয়। 
যেখানে অপরাধী ধরা পড়ে, সেখানেও আদালতে গ্রহণযোগ্য প্রমাণাদি সর্বত্র সংগৃহীত হয় 
না। ফলে অনেক ক্ষেত্রেই অপরাধী বেকসুর খালাস পেয়ে যায়। গ্রহণযোগ্য প্রমাণাদি 
পাওয়া গেলেও ঘুষ, সুপারিশ ও চাপ সৃষ্টির অনেক চোর দরজা দিয়ে অপরাধী নাগালের 
বাইরে চলে যায়। বর্তমান যুগে প্রচলিত আইন-আদালতের অপরাধ ও শাস্তি পরীক্ষা করলে 
দেখা যাবে যে, এ যুগে কেবল সেসব বেওকুফ, নির্বোধ ও অসহায় ব্যক্তি শাস্তি পায়, 
যারা চালাকী করে কোন চোর দরজা বের করতে পারে না এবং যার কাছে ঘুষের টাকা 
নেই বাকোন বড় লোক সুপারিশকারী নেই অথবা যে নির্বু দ্ধিতার কারণে এগুলোকে ব্যব- 
হার করতে পারে না। এ ছাড়া সব অপরাধীই স্বাধীন ও মুক্ত পরিবেশে বিচরণ করে। 


ASAT A رو‎ Send পর 


কোরআন পাকের کالمچر سین‎ ৩০০৬] 0৯51 বাক্যটি এই সত্য ফুটিয়ে 


তুলেছে যে, যুক্তিগতভাবে এরূপ সময় আসা জরুরী যেখানে সবার হিসাব-নিকাশ হবে, 
যেখানে অপরাধীদের জন্য কোন চোর-দরজা থাকবে না, যেখানে ইনসাফই ইনসাফ হবে 
এবং সৎ ও অসতের পার্থক্য দিবালোকের ন্যায় ফুটে উঠবে । এটা না হলে দুনিয়াতে কোন 
মন্দ কাজ মন্দ নয়, কোন অপরাধ অপরাধ নয় এবং আল্লাহ্‌র ন্যায় বিচার ও ইনসাফের 
কোন অর্থ থাকে না। 


| যখন প্রমাণিত হল যে, কিয়ামতের আগমন ও ক্রিয়া কর্মের প্রতিদান ও শাস্তি নিশ্চিত, 

তখন অতঃপর কিয়ামতের কিছু ভয়াবহ অবস্থা ও অপরাধীদের শাস্তি উল্লেখ করা হয়েছে। 
এতে কিয়ামতের দিন 1 سا‎ ৮১৬ অর্থাৎ গোছা উদ্মোচিত করার কথা বণিত হয়েছে। 
এর স্বরূপ তফসীরের সার-সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। 


Iw م‎ 2 পানি A 
e 


০৩) ری و من یکذب بهذا‎ ১১-__ অর্থাৎ যারা কিয়ামতের কথা 


অবিশ্বাস করে, আপনি তাদেরকে আমার হাতে ছেড়ে দিন। এরপর দেখুন আমি কি করি। 
এখানে “ছেড়ে দিন” কথাটি একটি বাক পদ্ধতির অনুসরণে বলা হয়েছে। উদ্দেশ্য আল্লাহ্‌র 


সরা কলম ৫৪৯ 


উপর ভরসা করা। এর সারমর্ম এই যে, কাফিরদের পক্ষ থেকে বারবার এই দাবীও পেশ 
করা হত, যদি আমরা বাস্তবিকই আল্লাহর কাছে অপরাধী হয়ে থাকি এবং আল্লাহ্‌ আমা- 
দেরকে আযাব দিতে সক্ষম হন, তবে এই মুহূর্তেই আমাদেরকে আযাব দেন না কেন? 
তাদের এসব বেদনাদায়ক দাবীর কারণে কখনও কখনও স্বয়ং রসূলুল্লাহ (সা)-র মনেও 
এই ধারণা সৃষ্টি হয়ে থাকবে এবং সম্ভবত তিনি কোন সময় দোয়াও করে থাকবেন 
যে, এদের উপর এই মুহূর্তেই আযাব এসে গেলে অবশিষ্ট লোকদের সংশোধনের পথ 
হয়ত সুগম হবে। এর পরিপ্রেক্ষিতে বলা হয়েছেঃ আমার রহস্য আমিই ভাল ۱ 
আমি তাদেরকে একটি সীমা পর্যন্ত সময় দিই; তাৎক্ষণিক আযাব প্রেরণ করি না। 
এতে করে তাদের পরীক্ষাও হয় এবং ঈমান আনার জন্য অবকাশও হয়। পরিশেষে হযরত 
ইউনুস (আ)-এর ঘটনা উল্লেখ করে রসূলুল্লাহ সো)-কে উপদেশ দেওয়া হয়েছে যে, ইউনুস 
(আ) কাফিরদের দাবীতে অতিষ্ঠ হয়ে আযাবের দোয়া করেছিলেন। আযাবের আলামত 
সামনেও এসে গিয়েছিল এবং ইউনুস (আ) আযাবের জায়গা থেকে অন্যন্ত্র সরেও গিয়ে- 
ছিলেন; কিন্তু এরপর সমগ্র সম্প্রদায় কাকুতি-মিনতি ও আন্তরিকতা সহকারে তওবা করে- 
ছিল এবং আল্লাহ্‌ তা'আলা তাদেরকে ক্ষমা করে আযাব সরিয়ে নিয়েছিলেন। অতঃপর 
ইউনুস আট সম্প্রদায়ের কাছে মিথ্যাবাদী প্রতিপন্ন হওয়ার ভয়ে আল্লাহ্‌ তা“আলার প্রকাশ্য 
অনুমতি ব্যতিরেকে সম্প্রদায়ের কাছে প্রত্যাবর্তন না করার পথ বেছে নেন। এ কারণে 
আল্লাহ্‌ তাআলা তাঁকে হুশিয়ার করার জন্য সামুদ্রিক ভ্রমণে মাছের পেটে চলে যাওয়ার 
ঘটনা ঘটান। অতঃপর ইউনুস (আ) হ'শিয়ার হয়ে আল্লাহ্‌র কাছে ক্ষমা প্রার্থনা করেন 
এবং আল্লাহ তা"আলা পুনরায় তার প্রতি নিয়ামত ও অনুগ্রহের দরজা খুলে দেন। সূরা 
ইউনুস ও অন্যান্য সূরায় এই ঘটনা বণিত হয়েছে। এই ঘটনা স্মরণ করিয়ে রসূলুল্লাহ্‌ 
(সো)-কে বলা হয়েছে যে, আপনি কাফিরদের দাবীর কাছে নত হবেন না এবং তাদের প্রতি 
দ্রুত আযাব প্রেরণের আকাঙ্ক্ষাও করবেন না। আমার নিগুঢ রহস্য এবং বিশ্ববাসীর যথার্থ 
উপযোগিতা আমিই সম্যক জানি। আমার উপর ভরসা করুন । | 


Ar ASL পি 


ما حب حوت হযরত ইউনুস আ)-কে‏ اوو لا تكن صا حب الحو ن 


“মাছওয়ালা” বলা হয়েছে। কেননা, তিনি কিছুকাল মাছের পেটে ছিলেন । 
کس ع‎ AS AST A See رہ‎ 9 -5 পি রী ve ۱ 
ون 2 کا د الذ بن كغر وا لوز لقو نک با ہما رهم‎ শব্দটি 
3 71 থেকে উদ্ভূত। এর অর্থ হোচট দেওয়া, ভূপাতিত করা ।---(রাগিব) 


উদ্দেশ্য এইযে, কাফিররা আপনাকে ক্রুদ্ধ ও তির্ধক দৃষ্টিতে দেখে এবং আপনাকে 
স্বস্থান থেকে সরিয়ে দিতে চায়। আল্লাহর কালাম শ্রবণ করার "20 তাদের এই অবস্থা 


শর پم‎ পা পাও ۸ r1 


হয়। তারা বলে 8 এ তো পাগল | ০৬ ৫3155 جوم‎ এই 


কালাম বিশ্ববাসীদের জন্য উপদেশ এবং তাদের সংশোধন ও সাফল্য প্রতিশ্ুত। এরূপ 


৫৫০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


কালামের অধিকারী ব্যক্তি কখনও পাগল হতে পারে কি? সূরার শুরুতে কাফিরদের যে 
দোষারোপের জওয়াব দেওয়া হয়েছিল, উপসংহারে অন্য ভঙ্গিতে তারই জওয়াব দেওয়া 
হয়েছে। 1 
ইমাম বগভী প্রমুখ তফসীরবিদ এসব আয়াতের সাথে সম্পঞ্কিত একটি বিশেষ 
হটমা বর্ণনা ہے‎ মক্কায় জনৈক ব্যক্তি নযর লাগানোর কাজে খুবই প্রসিদ্ধ ছিল। 
সে উট ইত্যাদি জন্ত-জানোয়া-রকে নযর লাগালে তৎক্ষণাৎ সেটি মরে যেত। মক্কার 
কাফিররা রসূলুল্লাহ (সা)-কে হত্যা করার জন্য 7 চেস্টা করত। তারা রস্লুলাহ 
(সা)-কে নযর লাগানোর উদ্দেশ্যে সে ব্যক্তিকে ডেকে আনল । সে সর্বশক্তি প্রয়োগ করে 
নঘর লাগানোর চেষ্টা করল; কিন্তু আল্লাহ্‌ তা“আলা স্বীয় পয়গণ্ঘরের হিফাযত করলেন। 
ফলে তাঁর কোন ক্ষতি হল না। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই আলোচ্য আয়াতসমূহ অবতীর্ণ 


۰ ৬৬ AD 
হয়েছে এবং با ها رهم‎ ৮9১ 1৯30৮ আয়াতে এই নযর লাগার কথাই ব্যক্ত 


হয়েছে। বলা বাহুল্য, নযর লাগা একটি বাস্তব সত্য। সহীহ্‌ হাদীসসমূহে এর সত্যতা 
সমঘিত হয়েছে। আরবেও এটা প্রসিদ্ধ ও সুবিদিত ছিল। 


হযরত হাসান বসরী রে) বলেন £ নযর লাগা ব্যক্তির গায়ে و آن یکا د‎ 


KSA 


ও 0 
الن پن کفر وا‎ থেকে সূরার শেষ পর্যন্ত পাঠ করে ফু দিলে নযর লাগার অশুভ প্রতিক্রিয়া 


দূর হয়ে যায় 1--€ মাযহারী ) 


سے 


سې وة الجا فک 
TT তাক কা‏ 
মক্কায় অবতীর্ণ, ৫২ আয়াত, ২ রুকু‏ 


০৮৯91৩৮৪১৯৭, 
16 ৩৫০5 6 REESE 
a د فاهیکیا باشاغیوم راما‎ ১2৫ 090 9 ۰ 
م سیم ا ريد‎ EAS IB 626 762 ! ০5 
৯২ SU اقترا مخ‎ BUG ار‎ 1 











پگ 9 


০১৫১ 925 >‏ لے لھم من اة یه এব 5 2 ০১25৬‏ 
رھ ৮ / ০৫‏ و و یس و ۲ 3 ہے 
০১০০৯ ০ 2৪৬৬ ০6615‏ ) و تم ৬৬‏ 


০985৩ ০ 56৩ হু 








3۳: 





১৪৬০ LL stn fi he ss 5০515511258 


مش لب اج تن وس 
ve ৪. পান রি ৰ? ۳ ৩৩‏ 

ETE Jl cat 5$2)1552551 ০৫ 

1 ازجایهاویخیل عر مرش 9৮০৮৯ এ‏ یهن 


2340) ৬2 ৫5৫ ES 0৮2 ৯৮১৫ 
৫৮725575722 سس سے‎ IL 
ق‎ ০031৬ 5) © 5 15122 ميته بيه فقول‎ 


তি 05) ৮ 


5 ৪29৬ ہے‎ 2625 8 $ ১০০ 


© A 





৫৫২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অঙ্টম ×× 
রি ১55 ১2 7 
Sdn Dl Ch ৩4৫0৮৩51265 ২০ 
لك 52282 555 تما‎ G4 9552 86 
13 27 رت‎ ৫ RATA 
Fo چو رو‎ 52 8৮৫5 
রা ہے‎ 4 ০৫ کو‎ 
3 4 کیت‎ 2 17055 রি 
টির ৪৩৬৬ غاب کیک‎ 
৫৫ بان یو‎ নার রত raf 
5০৫৮৯ 25 ৬ ৩% منه اون فان‎ 
৪ ৫৬১ {is 6) ০৩৫৬১ ০৫9 eo 
নি ৩৬৩৫ لک‎ 25৫ 2 سور‎ 45) 
SET 


পরম করুণাময় ও অঙ্গীম দয্লাবান আল্লাহ্‌র নামে শুরু 
(১) সুনিশ্চিত বিষয় । (২) সুনিশ্চিত বিষয় কি? (৩) আপনি কি কিছু জানেন, 
সেই সুনিশ্চিত বিষয় কি? (৪) ‘আদ ও সামূদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল । 
(৫) অতঃপর সামুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপযয় দ্বারা 





সূরা হাক্কা ৫৫৩ 


(৬) এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝঞ্বাবামু দ্বারা, (৭) যাতিনি 
প্রবাহিত করেছিলেন তাদের উপর লাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম । আপনি 
তাদেরকে দেখতেন যে, তারা অসার খর্জুর কাণ্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে। (৮) 
আপিন তাদের কোন অস্তিত্ব দেখতে পান কি? (৯) ফিরাউন, তার পূর্ববর্তীরা এবং উল্টে 
যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল। (১০) তারা তাদের পালনকর্তার রূসুলকে ৷ 
অমান্য করেছিল। ফলে তিনি তাদেরকে কঠোর হস্তে পাকড়াও করলেন। (১১) যখন 
জলোচ্ছাস হয়েছিল, তখন আমি তোমাদেরকে চলস্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম, (১২) 
যাতে এ ঘটনা তোমাদের জন্য সম্মতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপ- 
ঘোগী রূপে গ্রহণ করে। (১৩) যখন শিংগায় ফুৎকার দেওয়া হবে---একটি মাত্র ے٭ي٭‎ 
কার (১৪) এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চর্ণ-বিচর্ণ করে দেওয়া হবে, 
(১৫) সেই দিন কিয়ামত সংঘটিত হবে। (১৬) সে দিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত 
হবে (১৭) এবং ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে ও আট জন ফেরেশতা আপনার 
পালনকর্তার আরশকে তাদের উধের্ব বহন করবে । (১৮) সেই দিন তোমাদেরকে উপ- 
স্থিত করা হবে। তোমাদের কোন কিছু গোপন থাকবে না। (১৯) অতঃপর যার আ'মল- 
নামা ডান হাতে দেওয়া হবে, সে বলবে ঃ নাও তোমরাও আমলনামা পড়ে দেখ। (২০) 
আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। (২১) অতঃপর সে সুখী 
জীবন যাপন করবে, ২) সুউচ্চ জান্নাতে । (২৩) তার ফলসমূহ অবনমিত থাকবে | 
(২৪) বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে, তার প্রতিদানে তোমরা খাও এবং পান কর 
তৃপ্তি সহকারে । (২৫) যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে,সে বলবে $ হায় ! 
আমায় ঘদি আম্মার আমলনামা দেওয়া না হতো ! (২৬) আমি যদি না জানতাম আমার 
হিসাব! (২৭) হায়, আমার মৃত্যুই ঘদি শেষ হত। (২৮) আমার ধনসম্পদ আমার 
কোন উপকারে আসল না। (২৯) আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল। (৩০) ফেরেশতা- 
দেরকে বলা হবে ঃ ধর একে, গলায় বেড়ী পরিয়ে দাও, (৩১) অতঃপর নিক্ষেপ কর জাহা- 
2 ۱ (৩২) অতঃপর তাকে শৃঙ্খলিত কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে । (৩৩) 
নিশ্চয় সে মহান আল্লাহ্‌ৃতে বিশ্বাসী ছিল না। (৩৪) এবং মিসকীনকে আহাৰ্য দিতে 
উৎসাহিত করত না। (৩৫) অতএব আজকের দিন এখানে তার কোন 3251۴8 ۱ 
(৩৬) এবং কোন খাদ্য নেই ক্ষত-নিঃস্ত পুজ ব্যতীত। (৩৭) গোনাহ্গার ব্যতীত 
কেউ এটা খাবে না। (৩৮) তোমরা যা দেখ, আমি তার শপথ করছি (৩৯) এবং যা 
তোমরা দেখ না, তার---(৪০) নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত 
(৪১) এবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর। (৪২) এবং এটা 
কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়ঃ তোমরা কমই অনুধাবন কর। (৪৩) এটা বিশ্বপালন- 
কর্তার কাছ থেকে অবতীর্ণ। (88) সে যদি আমার নামে কোন কথা রচনা করত, (8৫) 
তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম, (৪৬) অতঃপর কেটে দিতাম তার গ্রীবা । 
(8৭) তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না । (৪৮) এটা আল্লাহ্ভীরুদের 
জন্য অবশ্যই একটি উপদেশ। (৪৯) আমি জানি যে তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ 
۱ تسام‎ | 


৫৫৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


করবে। ৫০) নিশ্চগ্ন এটা কাফিরদের জন্য অনুতাপের কারণ। (৫১) নিশ্চয় এটা 
নিশ্চিত সত্য। (৫২) অতএব আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা 
THA) > ۱ 


س ات ید سس سس رت اس تس وت سس وس سوت وا سا 


তফসীরের সার-সংক্ষেপ 
সুনিশ্চিত বিষয়। সুনিশ্চিত বিষয় কি? আপনি কি কিছু জানেন, সেই সুনিশ্চিত 
বিষয় কি? (এই বাক্যের উদ্দেশ্য কিয়ামতের গুরুত্ব ও ভয়াবহতা বর্ণনা করা ) সামূদ 
ও “আদ সম্প্রদায় এই খট্খট শব্দকারী (মহাপ্রলয়)-কে মিথ্যা বলেছে। অতঃপর সামৃদকে 
তো প্রচণ্ড শব্দে ধ্বংস করা হয়েছে এবং আদকে এক ঝঞ্ঝাবায়ু দ্বারা নির্মূল করা হয়েছে, 
যাকে আল্লাহ্‌ তা'আলা তাদের উপর সপ্ত রান্ত্রি ও অষ্ট দিবস অবিরাম চড়াও করে 
রাখেন। অতএব হে সম্বোধিত ব্যক্তি) তুমি ( তখন দেখানে উপস্থিত থাকলে ) তাদেরকে 
দেখতে যে, তারা অন্তঃসারশন্য খর্জুর কাণ্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে (কারণ, তারা 
অত্যন্ত দীর্ঘদেহী ছিল )। তুমি তাদের কোন رك‎ দেখতে পাও কি? (অর্থাৎ 7 কেউ 


wea AD ASA 3 Ae 


বেঁচে নেই। অন্য আয়াতে আছে 1 من آحد د او تسمم لھم ر کزا‎ ৪০ ০০১০৯ 


এমনিভাবে ) ফিরাউন, তার পূর্ববতীরা € কওমে নূহ, 'আদ ও সামূদ সবাই এতে দাখিল 
আছে)। এবং €লেত সম্প্রদায়ের) সংলগ্ন বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল (অর্থাৎ 
কুফর ও শিরক করেছিল। তাদের কাছে রস্ল প্রেরণ করা হয়েছিল ) তারা তাদের পালন- 
কর্তার রসূলকে অমান্য করেছিল (কুফর ও শিরক থেকে বিরত না হয়ে কিয়ামতকে মিথ্যা 
বলেছিল)। ফলে আল্লাহ্‌ তা'আলা তাদেরকে কঠোর হস্তে পাকড়াও করেছিলেন। (তন্মধ্যে 
‘আদ ও সামূদের কাহিনী তো এইমান্ত্র বিরত হল। কওমে লূত ও ফিরাউনের পরিণতি 

অনেক আয়াতে পূর্বে বণিত হয়েছে এবং কওমে নৃহের শাস্তি পরে বণিত হচ্ছে )। যখন 
(নৃহের আমলে )। জলোচ্ছাস হয়েছিল, তখন আমি তোমাদেরকে (অর্থাৎ তোমাদের পূর্ব- 
পৃরুষ মু'মিনদেরকে, কারণ তাদের মক্তি তোমাদের অস্তিত্বের কারণ হয়েছে) নৌযানে 
আরোহণ করিয়েছিলাম এবং অবশিষ্টদেরকে নিমজ্জিত করেছিলাম) যাতে এই ব্যাপারকে 
আমি তোমাদের জন্য স্মৃতি করে দিই এবং কান একে স্মরণ রাখে। (কান স্মরণ রাখে 
__ কথাটি রূপকভাবে বলা হয়েছে। সারকথা, এই ঘটনা স্মরণ রেখে যেন শাস্তির কারণ 
থেকে বেঁচে থাকে। অতঃপর কিয়ামতের ভয়াবহতা বণিত হচ্ছে $) তখন সিংগায় একমান্ত 
ফুৎকার দেওয়া হবে, (অর্থাৎ প্রথম ফু'ক) এবং পৃথিবী ও পর্বতমালা (স্বস্থান থেকে ) 
উত্তোলিত হবে এবং একেবারে চূর্ণ-বিচূর্ণ করে দেওয়া হবে, সেইদিন কিয়ামত সংঘটিত 
হয়ে যাবে। আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে (অর্থাৎ এখন আকাশ মজবুত ও ফাটল- 
বিহীন হলেও সেদিন এরূপ থাকবে নাঃ বরং তা দুর্বল ও বিদীর্ণ হয়ে যাবে )। এবং 
ফেরেশতাগণ (যারা আকাশে ছড়িয়ে আছে, যখন আকাশ ফাটতে থাকবে, তখন তারা) 
আকাশের প্রান্তদেশে থাকবে। (এ থেকে জানা যায় যে, আকাশ মধ্যস্থল থেকে বিদীর্ণ হয়ে 
চতুদিকে সংকুচিত হবে। তাই ফেরেশতাগণও মধ্যস্থল থেকে প্রান্তদেশে চলে যাবে। 


সুরা হাক্কা ৫৫৫ 


এসব ঘটনা প্রথম ফুৎকারের সময়কার। দ্বিতীয় ফুৎকারের সময়কার ঘটনা এই যে) 
সেদিন আটজন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের উপরে বহন করবে | 
(হাদীসে আছে, বর্তমানে চারজন ফেরেশতা আরশকে বহন করছে। কিয়ামতের দিন 
আটজনে বহন করবে । সারকথা, আটজন ফেরেশতা আরশকে বহন করে কিয়ামতের 
ময়দানে আনবে এবং হিসাব-নিকাশ শুরু হবে। অতঃপর তাই বণিত হচ্ছে 8) সেইদিন 
তোমাদেরকে (হিসাব-নিকাশের জন্য আল্লাহ্‌র সামনে) উপস্থিত. করা হবে। তোমাদের 
কোন কিছু (আল্লাহ্‌র সামনে ) গোপন থাকবে না। অতঃপর (আমলনামা উঠিয়ে হাতে 
দেওয়া হবে, তখন) যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে (আনন্দের আতিশয্যে 
আশেপাশের লোকদেরকে) বলবে £ নাও, আমার আমলনামা গড়ে দেখ। আমি (পূর্ব 
থেকেই) জানতাম যে, আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে। (অর্থাৎ আমি 
কিয়ামত ও হিসাব-নিকাশে বিশ্বাসী ছিলাম। আমি ঈমানদার ছিলাম। এর বরকতে 
আল্লাহ্‌ আমাকে পুরস্কৃত করেছেন )। সে সুখী জীবনযাপন করবে অর্থাৎ সুউচ্চ বেহেশতে 
থাকবে, যার ফলসম্হ ( এতটুকু ) অবনমিত থাকবে ( যে, যেভাবে ইচ্ছা আহরণ করতে 
পারবে। আদেশ হবে £) বিগত দিনে (অর্থাৎ দুনিয়ায় থাকাকালে ) তোমরা যেসব কাজ- 
কর্ম করেছিলে, তার প্রতিদানে তোমরা খাও এবং পান কর তৃপ্তি সহকারে। যার'আমল- 
নামা বাম হাতে দেওয়া হবে, সে (নিদারুণ অনুতাপ সহকারে ) বলবে £ হায়, আমাকে 
যদি আমার আমলনামা দেওয়া না হত, আমি যদি আমার হিসাব না জানতাম! হায়, 
আমার মৃত্যুই যদি শেষ হত (এবং পুনরুজ্জীবিত না হতাম) আমার ধনসম্পদ আমার 
কোন উপকারে আসল না। আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল। (অর্থাৎ ধনসম্পাদ ও 
প্রভাব-প্রতিপত্তি সব নিষ্ফল হল । এরূপ ব্যক্তির জন্য ফেরেশতাদেরকে আদেশ করা হবে ৪) 
ধর একে এবং গলায় বেড়ী পরিয়ে দাও। অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে এবং শৃঙ্খলিত 
কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে । (এই গজ কতটুকু, তা আল্লাহ্‌ তা“আলাই জানেন। 
কেননা, এটা পরজগতের গজ। অতঃপর এই আযাবের কারণ বলা হচ্ছেঃ) সে মহান 
আল্লাহ্‌তে বিশ্বাসী ছিল না (অর্থাৎ পয়গম্থরদের শিক্ষান্যায়ী জরুরী ঈমান অবলম্বন করেনি ) 
এবং (নিজে দেওয়া তো দূরের কথা, ) মিসকীনকে আহাৰ্য দিতে (অপরকে) উৎসাহিত 
করত না। (সারকথা এই যে, আল্লাহ্‌র হক ও বান্দার হক সম্পকিত ইবাদতের মূল কথা 
হচ্ছে আল্লাহর মাহাত্ম্য ও সৃষ্টির প্রতি দয়া। এই ব্যক্তি উভয়টি বর্জন ও অস্বীকার 
করেছিল বিধায় তার এই আযাব হয়েছে)। অতএব আজ এখানে তার কোন সুহৃদ নেই 
এবং কোন খাদ্য নেই ক্ষতধৌত পানি ব্যতীত, (উদ্দেশ্য, সুখাদ্য পাবে না)। যা 
গোনাহগার ব্যতীত কেউ খাবে না। (অতঃপর কোরআনের সত্যতা বর্ণনা করা হচ্ছে, 
যার মধ্যে কিয়ামতের প্রতিদান ও শাস্তি বণিত হয়েছে। কোরআনকে মিথ্যা বলাই উল্লি- 
fS আযাবের কারণ )। অতঃপর তোমরা যা দেখ এবং যা দেখ না, আমি তার শপথ 

করছি, (কেননা কোন কোন সৃষ্টি কার্যত অথবা ক্ষমতাগতভাবে দেখার শক্তি রাখে 
এবং কোন কোন সৃষ্টি এই শক্তি রাখে না। উদ্দেশ্যের সাথে এই শপথের বিশেষ সম্পর্ক 
এই যে, কোরআন পাক নিয়ে আগমনকারী ফেরেশতা তাদের দৃষ্টিগোচর হত না এবং | 
যার কাছে কোরআন অবতীর্ণ হত, তিনি দৃষ্টিগোচর হতেন। অতএব এখানে সমগ্র “সৃষ্টির 


৫৫৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অচ্টম খণ্ড 


শপথ বোঝানো হয়েছে )। নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত ফেরেশতার আনীত 
(আল্লাহ্‌র) কালাম (অতএব যার প্রতি এই কালাম অবতীর্ণ হয়েছে, তিনি অবশ্যই রসূল ) 
এটা কোন কবির রচনা নয় [ কাফিররা রস্লুল্লাহ সো)-কে কবি বলত; কিন্তু ] তোমরা 
কমই বিশ্বাস কর। (এখানে ‘কম’ বলে নাস্তি বোঝানো হয়েছে) এবং এটা কোন অতীন্দিয়- 
বাদীর কথা নয় কোন কোন কাফির এরূপ বলত; কিন্তু) তোমরা কমই অনুধাবন কর 
(এখানেও ‘কম’ বলে মাস্তি বোঝানো হয়েছে। সারকথা, কোরআন কবিতাও নয়--- 
অতীন্দড্রিয়বাদও নয়ঃ বরং) এটা বিশ্বপালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ। € অতঃপর এর 
সত্যতার একটি যুক্তি প্রদর্শন করা হয়েছে ঃ) যদি সে (অর্থাৎ পয়গম্বর ) আমার নামে 
কোন মিথ্যা) কথা রচনা করত (অর্থাৎ যা আমার কালাম নয়, তাকে আমার কালাম 
বলত এবং মিথ্যা নবুয়ত দাবী করত) তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম, 
অতঃপর তার কণ্ঠশিরা কেটে দিতাম এবং তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না। 
 (কষশিরা কেটে দিলে মানুষ মারা যায়। তাই অর্থ হত্যা করা)। এই কোরআন আল্লাহ্‌- 
ভীরুদের জন্য উপদেশ। (অতঃপর মিথ্যারোপক্ষারীদের প্রতি শাস্তির বাণী উচ্চারিত হয়েছে 
যে) আমি জানি যে, তোমাদের মধ্যে মিথ্যারোপকারীও রয়েছে । (আমি তাদেরকে শাস্তি 
দেব। এদিক দিয়ে) এই কোরআন কাফিরদের জন্য অনুশোচনার কারণ । (কেননা, 
মিথ্যারোপের কারণে এটা তাদের আযাবের কারণ )। এই কোরআন নিশ্চিত সত্য। 
অতএব (এই কোরআন যাঁর কালাম) আপনি আপনার ) সেই) মহান পালনকর্তার পবিত্রতা 
(ও প্রশংসা) বর্ণনা করুন। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

এই সূরায় কিয়ামতের ভয়াবহ ঘটনাবলী, কাফির ও পাপাচারীদের শাস্তি এবং 
মুমিন আল্লাহভীরুদের প্রতিদান বণিত হয়েছে। কোরআন পাকে কিয়ামতকে হাক্কা, 
কারিয়া, ওয়াকিয়া ইত্যাদি নামে অভিহিত করা হয়েছে। 

£5১ শব্দের এক অর্থ সত্য এবং দ্বিতীয় অর্থ অপরাপর বিষয়কে সত্য প্রতিপন্ন 


কারী। কিয়ামতের জন্য এই শব্দটি উভয় অর্থে খাটে। কেননা, কিয়ামত নিজেও সত্য, 
এর বাস্তবতা প্রমাণিত ও নিশ্চিত এবং কিয়ামত মুমিনদের জন্য জান্নাত এবং কাফিরদের 
জন্য জাহান্নাম প্রতিপন্ন করে। এখানে কিয়ামতের এই নাম উল্লেখ করে বারবার প্রশ্ন করে 
ইঙ্গিত করা হয়েছে যে, কিয়ামত সকল প্রকার অনুমানের উধ্র্বে এবং বিস্ময়কররূপে 


ভয়াবহ । 

৬5 30 শব্দের অর্থ খটখট শব্দকারী । কিয়ামত যেহেতু সব মানুষকে অস্থির ও 
ব্যাকুল করে দেবে এবং সমগ্র আকাশ ও পৃথিবীকে ছিন্নবিচ্ছিন্ন করে দেবে, তাই একে 

০ )$3 বলা হয়েছে । 

৪৯৫ (৬ শব্দটি (১) উন থেকে উত্ভৃত। এর অর্থ সীমালংঘন করা। উদ্দেশ্য 
'এমন কঠোর শব্দ, যা সারা দুনিয়ার শব্দসমূহের সীমার বাইরে ও বেশী। মানুষের মন 


সুরা হাক্কা ৫৫৭ 


ও মস্তিষ্ক এই শব্দ বরদাশত করতে পারে না। সাম্দ গোত্রের অবাধ্যতা সীমা ছাড়িয়ে 
গেলে তাদের উপর এই শব্দের আকারেই আযাব এসেছিল। এতে সারা বিশ্বের বজ্রনিনাদ 
ও সারা বিশ্বের শব্দসমূহের সমষ্টি সন্নিবেশিত ছিল। ফলে তাদের হৃদপিণ্ড ফেটে 
গিয়েছিল। 

অর্থ অত্যধিক শৈত্যসম্পন্ন প্রচণ্ড বাতাস।‏ ہے یم صر در 


9 ৮ 2 ۱ ঝা কলি A جح‎ 
تما نیڈ ايا با م‎ এ ১9 &%০--এক রেওয়ায়েতে বণিত আছে, বুধবারের সফাল 
£ سے‎ 
থেকে এই ঝঞ্ঝাবায়ুর আযাব শুরু হয়ে পরবর্তী বুধবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিল। এভাবে 
দিন আটটি ও রানি সাতটি হয়েছিল। 


2 এটি তা 


৮০ ০৯-শব্দটি (৮৬ এর বহুবচন। এর অর্থ মূলোৎপাটন করে দেওয়া। 


৬১ ৮৬১ £* এর অর্থ পরস্পরে মিশ্রিত ও মিলিত। হযরত লুত (আ)-এর 5 
বস্তিসমূহকে ১৪ £ বলা হয়েছে। এর এক কারণ এই যে, তাদের বস্তিগুলো পরস্পরে 
মিলিত ছিল। দ্বিতীয় কারণ এই যে, আযাব আসার পর তাদের বস্তিগুলো তছনছ হয়ে মিশ্রিত 
হয়ে গিয়েছিল। 


ي م و ام سور و سم পা‏ £ 


5 الصو ر نفخة و ! حد‎ ১ ৮৮ 15 ৩ _-তিরমিষীতে হযরত আবদুল্লাহ্‌ 


ইবনে ওমরের রেওয়ায়েতে আছে 37০ শিং-এর আকারের ফোন বস্তুকে বলা হয়। 


۳ سر 2 


কিয়ামতের দিন এতে ফুৎকার দেওয়া হবে। 8 ১০2: 8০৮৪১ এর অর্থ হঠাৎ একযোগে 


এই শিংগার আওয়াজ শুরু হবে এবং সবার মৃত্যু পর্যস্ত একটানা আওয়াজ অব্যাহত থাকবে। 
কোরআন ও হাদীস দ্বারা কিয়ামতে শিংগার দুইটি ফুৎকার প্রমাণিত আছে। প্রথম ফু- 


کی জাগি‏ حسے ر ور 


فصعق من فی বলা হয়। এ সম্পর্কে কোরআনে আছেঃ‏ نفخ مق ورد 


AFA Ae পা পে 


_-অর্থাৎ এই ফুণ্কারের ফলে আকাশের অধিবাসী‏ السما ৩5‏ و من فی الا رش 


ফেরেশতা এবং পৃথিবীতে বসবাসকারী মানব, জিন ও সমস্ত জীব-জন্ত অজ্ঞান হয়ে যাবে। 
(অতঃপর এই অক্তান অবস্থায় সবার মৃত্যু ঘটবে )। দ্বিতীয় ফুৎকারকে (৮৮৯ ৪০৪4 


বলা হয়। ৬০৮৪ শব্দের অর্থ উঠা । এই ফুৎকারের মাধ্যমে সকল মৃত জীবিত হয়ে দীড়িয়ে_ 
و ھ7 / ہما سے حے‎ 


ٹم فع فی ار ی کا ّا هم قها م যাবে। এ সম্পর্কে কোরআনে আছেঃ‏ 


৫৫৮ ٠ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


লা ور ۾‎ AB 


পুনরায় শিংগায় ফুৎকার দেওয়া হবে। ফলে অকস্মাৎ সব মৃত‏ > یینظر ون 


জীবিত হয়ে দীড়িয়ে যাবে এবং দেখতে থাকবে ١ 

কোন কোন রেওয়ায়েতে এই দুই ফুৎকারের পূর্বে তৃতীয় একটি ফুৎকারের উল্লেখ 
আছে। এর নাম € نز‎ 82৪9) কিন্ত রেওয়ায়েতের সমষ্টিতে চিন্তা করলে জানা যায় যে, 
এটা প্রথম ফুৎকারই ৷ শুরুতে একে € }' £5৬১ বলা হয়েছে এবং পরিণামে এটাই 
৯০ 843 হয়ে যাবে ।----( মাযহারী ) 


Yr Ae AS a2 ew Ad TF ر‎ পাতা 


ee RO ۴‏ یعمل مرش ر بک فو قھم یو من ثما نیڈ 


আটজন ফেরেশতা আল্লাহ্‌ তা'আলার আঁরশকে বহন করবে। কোন কোন রেওয়ায়েতে 
আছে যে, কিয়ামতের পূর্বে চারজন ফেরেশতা এই দায়িত্বে নিয়োজিত রয়েছে । কিয়ামতের 
দিন তাদের সাথে আরও চারজন মিলিত হবে । 


আল্লাহ্র আরশ কি? এর স্বরূপ ও প্রকৃত আকার-আকৃতি কি? ফেরেশতারা 
কিভাবে একে বহন করছে? এসব প্রশ্নের সমাধান মানুষের জানবুদ্ধি দিতে পারে না এবং 
. এসব বিষয়ে চিন্তা ভাবনা করা কিংবা প্রশ্ন উত্থাপন করার অনুমতি নেই । এ ধরনের যাবতীয় 
বিষয়বন্ত সম্পর্কে সাহাবী ও তাবেয়ীদের সর্বসম্মত সিদ্ধান্ত এই যে, এসব বিষয়ে আল্লাহ্‌র 
উদ্দেশ্য সত্য এবং স্বরূপ অক্তাত বলে বিশ্বাস করতে হবে। 


مړ “n3‏ لم ۔ ھی 1 لم سم Gr‏ 


৩৫০৩৪০573০৮ ×× দিন সবাই পালন- 


কর্তার সামনে উপস্থিত হবে। কোন تست‎ আত্মগোপন করতে পারবে না। 
আল্লাহ্‌ তা'আলার জান ও দৃষ্টি থেকে আজ দুনিয়াতেও কেউ আত্মগোপন করতে পারে না। 
সেই দিনের বিশেষত্ব সম্ভবত এই যে, হাশরের ময়দ্ধনে সমস্ত ভূপৃষ্ঠ একটি সমতল ক্ষেত্রে 
পরিণত হবে। গর্ত, পাহাড়, ঘরবাড়ী, বৃক্ষ ইত্যাদি আড়াল বলতে কিছুই থাকবে না। দুনি- 
যাতে এসব বস্তুর পশ্চাতে আত্মগোপনকারীরা আত্মগোপন করে । কিন্তু সেখানে কিছুই 
থাকবে না। ফলে কেউ আত্মগোপন করার জায়গা পাবে না। 


A I 79 চিতা 


শব্দের অর্থ না। উদ্দেশ্য এই ۹‏ وم -ها وم | قرء و اکتا ہو 


আমলনামা ডান হাতে আসবে, সে আহলাদে আটখানা হয়ে আশেপাশের লোকজনকে বলবে £ 
নাও, আমার আমলনামা পাঠ করে দেখ। 


سے سے سے AS we‏ پم 


শব্দের অর্থ ক্ষমতা ও আধিপত্য। তাই রাষ্ট্রকে‏ سلطا س ھلک منی سلطا نیک 
সুলতানাত এবং রাষ্ট্রনায়ককে সুলতান বলাহয়। উদ্দেশ্য এইষে, দুনিয়াতে অন্যদের উপর‏ 


সূরা হাককা | ৫৫৯ 


আমার ক্ষমতা ও আধিপত্য ছিল। আমি সবার বড় একজন। আজ দেই রাজত্ব ও 
প্রাধান্য কোন কাজে আসল না। ৩ ৬৬/-এর অপর অর্থ প্রমাণ, সনদও হতে পারে। 


তখন অর্থ হবে, হায়! আজ আখাব থেকে রক্ষা পাওয়ার জন্য আমার হাতে কোন সনদ 
নেই। 


رر م ۸ وه و 
অর্থাৎ ফেরেশতাদেরকে আদেশ করা হবেঃ এই অপ-‏ و 5 তিনি‏ 


রাধীকে ধর এবং তার গলায় বেড়ী পরিয়ে দাও। কোন কোন রেওয়ায়েতে আছে যে, 
এই আদেশ উচ্চারিত হলে সব প্রাচীর ইত্যাদি সব বস্তু তাকে ধরার জন্য দৌড় দেবে। 


+0 0 পাঠককে পি এপ ما ح‎ A 


8544৩ ০13 ৩০৮ ৩১3০৮ تم فی‎ অত্যপর তাকে সর 


গজ দীর্ঘ এক শিকলে গ্রথিত করে দাও। শত্খলিত করার অর্থও রাপকভাবে নেওয়া যায়। 
কিন্ত এর আক্ষরিক অর্থ হচ্ছে মোতি অথবা তসবীহর দানা গ্রথিত করার ন্যায় শিকল দেহে 
বিদ্ধ করে অপর দিক থেকে বের করে দেওয়া। কোন কোন হাদীসে এই আক্ষরিক অর্থেরও 
সমর্থন আছে ।---(মাষহারী ) 
PA A A 0 Gg Ver HA AJ | ANCA CF م۵ ےھ‎ 2 
০০০৮ 
সুহাদ। (৯৬ সেই পানি, ষদ্দ্বারা জাহান্নামীদের ক্ষতের পুঁজ ইত্যাদি ধৌত করা 


হবে। আয়াতের অর্থ এই যে, আজ তার কোন সুহৃদ তাকে কোনরূপ সাহায্য করতে পারবে 
না এবং আযাব থেকে রক্ষা করতে পারবে না। তার খাদ্য জাহান্নামীদের ক্ষত ধৌত নোংরা 
পানি ব্যতীত কিছু হবে না। কিছু হবে না” এর অর্থ তফসীরের সার-সংক্ষেপে এই বলা 
হয়েছে যে, কোন সুখাদ্য হবে না। ক্ষত ধৌত পানির অনুরূপ অন্য কোন নোংরা খাদ্য হতে 
পারবে; যেমন অন্য আয়াতে জাহান্নামীদের খাদ্য যাক্কুম উল্লেখ করা হয়েছে । অতএব 
উভয় আয়াতে কোন বৈপরিত্য নাই। 


مر 3 م و مء جح A স্পা‏ ر وم 
সে সব বস্তুর শপথ যা‏ 6ظلا | قسم ہما تبصرون وسالاتبصرون 


তোমরা দেখ অথবা দেখতে পার এবং যা তোমরা দেখ না ও দেখতে পার না। এতে সমগ্র 
সুষ্টি এসে গেছে। কেউকেউ রলেন ঃ “যা দেখ না” বলে আল্লাহ্‌র সত্তা ও গুণাবলী বোঝানো 
হয়েছে। কেউ কেউ বলেন £ ষা দেখ বলে দুনিয়ার বস্তুসমূহ এবং “যা দেখ না, বলে পর- 
কালের বিষয়সমূহ বোঝানো হয়েছে ।----(মাষহারী ) 


পনি তাত পা (পাতা নিপা পা 


০৯০ এ 5৯0 9) ১০ 58 শব্দের অর্থ কথা রচনা করা । ৬৮ 5 হাদয় 


থেকে নির্গত সেই শিরাকে বলা হয়ঃ যার মাধ্যমে আত্মা মানবদেহে বিস্তার লাভ করে। এই 
শিরা কেটে দিলে তাৎক্ষণিক মৃত্যু হয়ে যায়। 


৫৬০ তফসীরে মাণআরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


কাফিরদের কেউ রসূলুঞ্জাহ্‌ সো)-কে কবি এবং তাঁর কালামকে কবিতা, কেউ 
তাঁকে অতীন্দড্রিয়তাবাদী এবং তাঁর কালামকে অতীন্দ্রিয়বাদ বলত। পূর্ববর্তী 8 


তাদের এসব অনর্থক ধারণা খণ্ডন করা হয়েছিল। کا هن‎ 4 অতীন্দ্িয়বাদী এমন 


ব্যক্তিকে বলা হয়, ষেশয়তানদের কাছ থেকে কিছু সংবাদ পেয়ে এবং কিছু নক্ষব্রবিদ্যার মাধ্যমে 
জেনে নিয়ে ভবিষ্যৎ ঘটনাবলী সম্পর্কে আনুমানিক কথাবার্তা বলে। রসুলুল্লাহ (সা)-কে 
খারা কবি অথবা অতীন্ড্রিয়বাদী বলত, তাদের দোষারোপের সারমর্ম ছিল এই ঘষে, তিনি থে 
কালাম শুনান, তা আল্লাহ্‌র কালাম নয়। তিনিনিজেই নিজের কল্পনা অথবা অতীন্দ্রিয়বাদীদের 
ন্যায় শয়তানদের কাছ থেকে কিছু কথাবার্তা সংগ্রহ করেছেন এবং সেগুলোকে আল্লাহ্‌র 
ہجو‎ বলে প্রচার করেন। আলোচ্য আয়াতসমূহে আল্লাহ্‌ তা'আলা তাদের এই ভ্রান্ত 
ধারণা অন্য এক গন্থায় অত্যন্ত জোরেসোরে খণ্ডন করেছেন যে, যদি রসূল আমার নামে মিথ্যা 
কথা রচনা করত, তবে আমি কি তাকে এমনিতেই ছেড়ে দিতাম এবং তাঁকে মানবজাতিকে 
পথভ্রষ্ট করার সুযোগ দিতাম? কোন বুদ্ধিমান ব্যক্তি এ কথা বিশ্বাস করতে পারে না। তাই 
আয়াতে অসম্ভবকে সম্ভব ধরে নেওয়ার পর্যায়ে বলা হয়েছেঃ যদি এই রসূল একটি কথাও 
আমার নামে মিথ্যা রচনা করত, তবে আমি তার ডান হাত ধরে তার প্রাণশিরা কেটে দিতাম | 
এরপর আমার শাস্তির কবল থেকে তাকে কেউ রক্ষা করতে পারত না। এখানে এই কঠোর 
. ভাষা মূর্খ কাফিরদেরকে শুনানোর জন্য অসম্ভবকে সম্ভব ধরে নেওয়ার পর্যায়ে বলা হয়েছে। 
ডান হাত ধরার কথা বলার কারণ সম্ভবত এই যে, কোন অপরাধীকে হত্যা করার সময় 
হত্যাকারী তার বিপরীতে দণ্ডায়মান হয় । ফলে হত্যাকারীর বাম হাতের বিপরীতে থাকে 
অপরাধীর ডান হাত। হত্যাকারী নিজের বাম হাত দিয়ে অপরাধীর ডান হাত ধরে নিজের 
ডান হাত দ্বারা তাকে হামলা করে। 


এ আয়াতে একটি বিশেষ ঘটনা সম্পর্কে বলা হয়েছে যে, আল্লাহ্‌ না করুন, রস্লুল্লাহ্‌ 
(সা) আল্লাহ্‌ তা'আলার নামে কোন মিথ্যা কথা প্রচার করলে তাঁর সাথে এরূপ ব্যবহার করা 
হত। এখানে কোন সাধারণ বিধি বর্ণনা করা হয়নি যে, যে ব্যক্তিই মিথ্যা নবুয়ত দাবী 
করবে, তাকে সর্বদা ধ্বংসই করা হবে। এ কারণেই দুনিয়াতে অনেকেই মিথ্যা নবুয়ত 
দাবী করেছে; কিন্তু তাদের উপর এরূপ কোন আযাব আসেনি । 


€+১-_এর আগের আয়াতসমূহে বলা হয়েছিল যে,‏ ب سم و بک العظیم 


রস্লুল্লাহ্‌ সো) নিজের পক্ষ থেকে কোন কিছু বলেন না। তিনি আল্লাহ্‌র কালামই বলেন। 
এই কালাম আল্লাহভীরুদের জন্য উপদেশ । কিন্তু আমি এ কথাও জানি যে, এসব অকাট্য 
ও নিশ্চিত বিষয়াদি জানা সত্ত্বেও অনেক লোক মিথ্যারোপ করতে থাকবে। এর পরিণাম 
হবে পরকালে তাদের অনুশোচনা ও সার্বক্ষণিক আযাব। [অবশেষে বলা হয়েছেঃ 


eA BED ৩ 


৪১৬)! 5) 831 5_অৰ্থাৎ এটা পুরোপুরি সত্য ও নিশ্চিত ۱ এতে সন্দেহ ও 


সংশয়ের অবকাশ নেই । সবশেষে রসুলুল্লাহ্‌ (সা)-কে সম্বোধন করে বলা হয়েছে ঃ 


সরা হাক্কা ৫৬১ 


পি উড তা AW 


6+৯১-এতে ইঙ্গিত আছে যে, আপনি এই হহকারী কাফিরদের‏ با با سم ر ہبی لعظیم 


কথার দিকে ভ্রুক্ষেপ করবেন না এবং দুঃখিতও হবেন না বরং আপনার মহান পালনকর্তার 
পবিত্রতা ও প্রশংসা ঘোষণায় নিজেকে নিয়োজিত করুন। এটাই সব দুঃখ থেকে মুক্তির 
উপায় । অন্য এক আয়াতে এর অনুরূপ বলা হয়েছে 1 


Be Sud ae‏ ۔ رر و صم,ر و ۔ eu AQ TA তা AS Ae তা‏ حر وب 


و لقد تعلم سب سرب نر ৫৯৯ ৩৪‏ بحمد ر بک وکن 
৬০-_ অর্থাৎ আমি জানি আপনি কাফিরদের অর্থহীন কথাবার্তায়‏ السا جد پن 


1559 হন। এর প্রতিকার এই যে, আপনি আপনার পালনকর্তার প্রশংসায় মশগুল হয়ে 
যান এবং সিজদাকারীদের দলভুক্ত হয়ে যান। কাফিরদের কথার দিকে জুক্ষেপ করবেন 
না। | 


سے سم 


আবু দাউদে হযরত ওকবা ইবনে আমের জুহানী বর্ণনা করেন, যখন با | سم‎ ~~ 


سس یی حی A "A‏ 


৮৯৭1 ৭ )আয়াতখানি নাষিল হয়, তখন রসূলুল্লাহ (সা) বললেন £ একে তোমাদের 


IAA এ ^R 


রুকৃতে রাখ। অতঃপর যখন سبع ۱ سم رہف الاعلی‎ আয়াতখানি নাষিল হয়, 


তখন তিনি বললেনঃ একে তোমাদের সিজদায় রাখ। এ কারণেই সর্বসম্মতভাবে রুকু 
ও সিজদায় এই দু'টি তসবীহ্‌ পাঠ করা হয়। অধিকাংশ ইমামের মতে এগুলো তিনবার 
পাঠ করা সুন্নত। কেউ কেউ ওয়াজিবও বলেছেন। 





৫) ৬৬১1 ৪) %৮ 
সূৰা 8 


মক্কায় অবতীর্ণ 8 ৪৪ আয়াত, ২ রুকু 


০991৮614028 
u ¥ OF. 1 21 و‎ ভা ৮৩) ৫ রত ০৮ 9 رب‎ চা سے‎ 
لیس له دافع و من‎ ৫৮৮০ 9295 45 ن سابل‎ 


ey 





7 2 ہے مر و و উর?‏ 
اش 25 22021 6 شیج الب 


اس 


৭‏ )9 يوو 
০১৫৮ HG 2০$5%৫4 ০60 2৮:55945 ০৩৪‏ 
256৩ তে 2৮$ ৩125 5827৮‏ ون ما 
৩9৩০৯১৯52০৩ ৬৫৬ 205 2 7745)/24‏ 
০‏ 
০৬ bls 0‏ دا2 | 6০ ay) NES‏ ۳ 









2 
© ¥ 


ر و وار ی الا ع ررم dd‏ \ < رہ خر کہ سرع یم لا 
من ০9১৫১ ০৩১ ٹ٥ £36 2৮৯১ ৫১4-.১ 5১০১1‏ 


و 2% বত 252৫525015৫ প416 ৮ (552৫‏ و صا دیع 
(ذامته اسر جزوعا ن So br AEB)‏ البصلن 0 


₹ حر ٠‏ و مم 


لک دح وه و ۱ م7 ৩‏ متا و وم تا مر نک وت বি‏ 
EDS SF oh cz!‏ داہمونہ و 1 نے اموالهم حی 
هر ور مان رب পতি 222 d‏ اہ رت ون 2 صو یں و کہ 
مغلومه للثایل والبحرووره و ان بصل قزت وم الزبنه و 


س و 2 مو € رل م 6 رص ییا 9 29% 


لک ٭ 2 Ww ze‏ %% ے 
۲ 2 5 ی‌عد اب زیهم مشفقون ۵ ن عل ب ریھم عہر 
ا : 


و ۶و < 
۰ 


2 عدے‎ ٦ ے‎ প 51505 ر اگ وس و و‎ 290 
৮19) ০৬৫) ৩১১৯৪ ৮৪৯১৭) ০১ ০2১ وو‎ 9৯০৩ 


375 6 ৫৬৩ 


۲ کہ‎ 4 ক টন 
০0358 ج ہے کا یں‎ 
SOILS SNOB هم عد‌صلاتهم‎ 


৬5 এজ ৩০০৩৯৪৩০৯১৪ ভা ৩৩ کال‎ 
4 2 ০ ০০ 2৩০৫৩ بظمع کل امیری نم 2 و‎ 5905০) 








ডে ১৮. বড ও ০১3 ০৪8 ۔اگا‎ 6 
১০৮ 
2 تقو‎ 9 ৫ Ar শিক 22 للم یک‎ OS 


الو و د و و پر پاعوصےدووودے 


০ 3 ক রানে‏ یمم لے 


৫1১১1 ابصارهم ترهتهم‎ 9 ERE 
0521৮ রর ا‎ 


পরম করুণাময় ও অসীম দয়াবান আল্লাহ্‌র নামে 6 | 


(১) একব্যক্তি চাইল, সেই আযাব সংঘটিত হোক যা অবধারিত---€২) কাফিরদের 
জন্য, যার প্রতিরোধকারী কেউ নেই। (৩) তা আসবে আল্লাহর পক্ষ থেকে, যিনি সমুন্নত 
মর্তবার অধিকারী । (8) ফেরেশতাগণ: এবং রূহ আল্লাহ্‌র দিকে উর্ধ্বগামী হয় এমন 
একদিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর। (৫) অতএব আপনি উত্তম সবর করুন। 
(৬) তারা এই আযাবকে সুদৃরপরাহত মনে করে, (৭) আর আমি একে আসন্ন দেখছি। 
(৮) দেদিন আকাশ হবে গলিত তামার মত। (৯) এবং পর্বতসমূহ হবে রজিন পশম্মের 
মত (১০) বন্ধু বন্ধুর খবর নিবে না। (১১) যদিও একে অপরকে দেখতে পাবে। সেদিন 
গোনাহ্‌ গার ব্যক্তি মুক্তিপণস্বরূপ দিতে চাইবে তার সন্তান-সন্ততিকে, (১২) 5 
তার ভ্রাতাকে, (১৩) তার গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত (১৪) এবং পৃথিবীর সব- 
কিছুকে, অতঃপর নিজেকে রক্ষা করতে চাইবে । (১৫) কখনই নয় । নিশ্চয় এটা লেলিহান 





৫৬৪ তিফসীরে মা'আরেফুল-কোরআন ৷৷ অষ্টম খণ্ড 


অগ্নি, (১৬) থা চামড়া তুলে দিবে। (১৭) সে সেই ব্যক্তিকে ডাকবে, যে সত্যের 
প্রতি পুষ্ঠপ্রদর্শন করেছিল ও বিমুখ হয়েছিল, (১৮) সম্পদ পুজীভূত করেছিল, অতঃপর 
আগলিয়ে রেখেছিল। (১৯) মানুষ তো সৃজিত হয়েছে ভীরুরূপে। (২০) যখন তাকে 
অনিষ্ট স্পর্শ করে, তখন সে হাহতাশ করে। (২১) আর যখন কল্যাণপ্রাপ্ত হয়, তখন 
র্ুপণ হয়ে যায়। (২২) তবে তারা স্বতন্ত্র, ঘারা নামাঘ আদায়কারী । (২৩) যারা তাদের 
নামাযে সার্বক্ষণিক কায়েম থাকে ২৪) এবং যাদের ধনসম্পদে নিধধারিত হক আছে 
(২৫) যাচ্ঞাকারী ও বঞ্চিতের (২৬) এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে। 
(২৭) এবং যারা তাদের পালনকর্তার শাস্তি সম্পর্কে ভীত-কম্পিত। (২৮) নিশ্চয় তাদের 
পালনকর্তার শাস্তি থেকে নিঃশঙ্ক থাকা যায় না (২৯) এবং যারা তাদের যৌন-অঙ্গকে সংযত 
রাখে, (৩০) কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের বেলায় OARS হবে না, 
(৩১) অতএব যারা এদের ছাড়া অন্যকে কামনা করে, তারাই সীমালংঘনকারী (৩২) 
এবং যারা তাদের আমানত ও অজীকার রক্ষা করে (৩৩) এবং যারা তাদের সাক্ষ্যদানে 
সরল---নিজ্ঠাবান (৩৪) এবং যারা তাদের নামাযে যত্রবান, (৩৫) তারাই জান্নাতে 
সঙ্গমানিত। (৩৬) অতএব কাফিরদের কি হল ঘে, তারা আপনার দিকে উ্ধ্বশ্বাসে ছুটে 
আসছে (৩৭) ডান ও বাম দিক থেকে দলে দলে। (৩৮) তাদের প্রত্যেকেই কি আশা 
করে যে, তাকে নিয়ামতের জান্নাতে দাখিল করা হবে? (৩৯) কখনই নয়, আমি তাদেরকে 
এমন বস্তু দ্বারা সন্টি করেছি, ঘা তারা জানে। (৪০) আমি শপথ করছি উদয়াচল ও 
অস্তাচলসমূহের পালনকর্তার! নিশ্চয়ই আমি সক্ষম (৪১) তাদের পরিবর্তে উৎরুষ্টতর 
মানুষ সৃষ্টি করতে এবং এটা আমার সাধ্যের অতীত নয়। (৪২) অতএব আপনি তাদেরকে 
ছেড়ে দিন, তারা বাকবিতণ্ডা ও ক্রীড়া-কৌতুক করুক সেই দিবসের সম্মুখীন হওয়া NV, 
ঘে দিবসের ওয়াদা তাদের সাথে করা হচ্ছে। সেদিন তারা কবর থেকে দ্রুতবেগে বের 
হবে ---ঘেন তারা কোন এক লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে। (88) তাদের দুম্টি থাকবে 
অবনমিত, তারা হবে হীনতাগ্রস্ত । এটাই সেদিন, যার ওয়াদা তাদেরকে দেওয়া হত । 





তফসীরের সার-সংক্ষেপ 


এক ব্যক্তি (অস্ীকারের ছলে) চায় সেই আযাব সংঘটিত হোক, যা কাফিরদের জন্য 
অবধারিত (এবং) যার কোন প্রতিরোধকারী নেই (এবং )যা আল্লাহ্‌র পক্ষ থেকে হবে, যিনি 
সিঁড়িসমহের (অর্থাৎ আকাশসমূহের ) মালিক। (যেসব সিঁড়ি বেয়ে) ফেরেশতাগণ এবং 
(ঈমানদারদের ) রূহ্‌ তার কাছে উর্বারোহন করে । (তাঁর কাছে অর্থ উধ্ব জগত, যা তাদের 
উধ্ব গমনের শেষ সীমা ৷ এই উধ্্ব গমনের পথ আকাশ, তাই আকাশকে সিড়ি বলা হয়েছে। 
সেই আযাব ) এমন একদিনে হবে, যার পরিমাণ (পাথিব ) পঞ্চাশ হাজার বছরের সমান | 
উদ্দেশ্য, কিয়ামতের দিন কিছুটা আসল পরিমাণের কারণে এবং কিছুটা উয়াবহতার কারণে 
দিনটি কাফিরদের কাছে এত দীর্ঘ মনে হবে। কুফর ও অবাধ্যতার পার্থক্য হেতু এই দিনের 
ভয়াবহতা ও দৈর্ঘ বিভিন্নরূপ হবে---কারও জন্য অনেক বেশী এবং কারও জন্য কম। তাই 
এক আয়াতে এক হাজার বছর বলা হয়েছে। এটা কেবল কাফিরদের জন্যই। হাদীসে আছে, 


স্রা মা'আরিজ | ৫৬৫ 


মুমিনদের জন্য দিনটি এক ফরয নামায পড়ার সমান ছোট মনে হবে)। অতএব (আযাব যখন 
আসবেই ১ আপনি (তাদের বিরোধিতার মুখে) সবর করুন, এমন ছবর, যাতে অভিযোগ 
নেই। (অর্থাৎ তাদের কুফরের কারণে এমন মনঃক্ষুপ্ হবেন না যে, মুখে অভিযোগ উচ্চারিত 
হয়ে যায়, বরং তাদের শাস্তি হবে---এই মনে করে সহ্য করে যান। তাদের অস্বীকার করার 
কারণ এই যে) তারা (কিয্লামতে বিশ্বাসী না হওয়ার কারণে ) এই আযাবকে অর্থাৎ এর 
বাস্তবতাকে ) সুদূর পরাহত মনে করে, আর আমি (এর বাস্তবতা নিশ্চিতরূপে জানি বলে) 
একে আসন্ন দেখছি। (এই আযাব সেদিন সংঘটিত হবে ) যেদিন আকাশ (রং-এ ) তেলের 


তলানীর মত হবে (অন্য এক আয়াতে کا لد هان‎ অর্থাৎ লাল চামড়ার ন্যায় বলা 


হয়েছে। লাল গাঢ় হওয়ার কারণেও কালো মত রং হয়ে যায়। সুতরাং লাল ও কালো উভয়টিই 
শ্ুদ্ধ। অথবা প্রথমে এক রং হবে, অতঃপর তা পরিবতিত হয়ে অন্য রং হবে। কোন কোন 
তফসীরবিদের ন্যায় যদি এর তফসীরেও যয়তুনের তলানী বলা হয়, তবে উভয়ের অর্থ এক 
হয়ে যাবে। সারকথা, আকাশ কুষ্ণবর্ণ ধারণ করবে এবং বিদীর্ণ হয়ে যাবে) এবং পর্বত- 


A A পাটি 


সমূহ হয়ে যাবে রঙিন ( ধুন করা ) পশমের ন্যায় (যেমন অন্য আয়াতে ৩৪১ کا‎ 


۸ ۸ 3و 


বলা হয়েছে অর্থাৎ উড়তে থাকবে । পর্বতও বিভিন্ন রং-এর হয়ে থাকে ।‏ 8941 ش‌ 


سے 
AOA HM‏ 3 ےق 


তাই রঙিন বলা হয়েছে। অন্য আয়াতে আছে 8 جد د بیش‎ J ومن الجبا‎ 


IAS I পাশা পা পাটি পাটি পা HB পান نج و رو‎ 


و 4۵ 9 


বন্ধু বন্ধুর খবর নিবে না‏ ) 78 ) :93 ( و حمر مختلف الوا نها و غرابیب سود 


ہے wee‏ پر سے 


(যেমন অন্য আয়াতে আছে ১৭) ৪ ۳ fre একে অপরকে দেখতে পাবে 


অর্থাৎ (একে অপরকে দেখবে কিন্তু কেউ কারও প্রতি সহানুভূতিশীল হবে না। সুরা সাফ- 
ফাতে পরস্পরে জিক্তাসাবাদের কথা মতানৈক্যের ছলে আছে, সহানুভূতির ছলে নয়। তাই 
এই আয়াত সেই আয়াতের পরিপন্থী নয়। সেদিন ) অপরাধী (অর্থাৎ কাফির) মুক্তিপণ- 
স্বরূপ দিতে চাইবে তার সন্তান-সন্ততিকে, ভ্রীকে, ভ্রাতাকে, গোম্ঠীকে, যাদের মধ্যে 
সে থাকত এবং পৃথিবীর সবকিছুকে । অতঃপর নিজেকে € আযাব থেকে ) রক্ষা 
করতে চাইবে । (অর্থাৎ সেদিন প্রত্যেকেই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে । কাল পর্যন্তও যার 
জন্য জীবন উৎসর্গ করত, আজ তাকে নিজের স্বার্থে আযাবে সোপর্দ করে দিতে প্রস্তত হবে 
কিন্তু) এটা কখনও হবে না। (অর্থাৎ কিছুতেই আযাব থেকে রক্ষা পাবে না বরং) এটা 
লেলিহান অগ্নি, যা চামড়া ( পর্যন্ত ) তুলে দিবে । সে (নিজে ১ সেই ব্যক্তিকে ডাকবে, যে 
(দুনিয়াতে সত্যের প্রতি ) পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং (ইবাদতে ) বিমুখ হয়েছিল এবং 


৫৬৬ তফচসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


( অপরের প্রাপ্য আত্মসাৎ করে অথবা লালসাবশত )সম্পদ পুজীভূত করেছিল, অতঃপর তা 
আগলিয়ে রেখেছিল। (উদ্দেশ্য এই যে, আল্লাহ্‌র হক ও বান্দার হক নষ্ট করেছিল অথবা 
বিশ্বাস ও চরিত্র ভ্রল্টতা'র দিকে ইঙ্গিত করা হয়েছে। ডাকা আক্ষরিক অর্থেও হতে পারে। 
অতঃপর আযাবের কারণ হয়, এরূপ অন্যান্য মন্দ স্বভাব; তা থেকে মু’মিনদের ব্যতিক্রম 
এবং ব্যতিক্রমের ফলাফল উল্লেখ করা হয়েছে অর্থাৎ ) মানুষ ভীরু সুজিত হয়েছে। 
(মানুষ বলে এখানে কাফির মানুষ বোঝানো হয়েছে। সজিত হওয়ার অর্থ এরূপ নয় যে, 
প্রথম সৃষ্টির সময় থেকেই সে এরূপ বরং অর্থ এই যে, তার স্বভাবে এমন উপকরণ রাখা 
হয়েছে যে, নিদিষ্ট সময়ে পৌছে অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার পর সে এসব মন্দ স্বভাবে 
অভ্যস্ত হয়ে যাবে। সুতরাং স্বভাবগত ভীরুতা নয় বরং ভীরুতার ইচ্ছাধীন মন্দ প্রতিক্রিয়া 
বোঝানো হয়েছে । অতঃপর এসব প্রতিক্রিয়া বণিত হয়েছে অর্থাৎ) যখন তাকে অনিষ্ট স্পর্শ 
করে, তখন সে বৈধ সীমার বাইরে ) হাহুতাশ করতে থাকে। আর যখন কল্যাণপ্রাপ্ত হয়, 


AAT AT 


তখন (জরুরী হক আদায়ে) কৃপণ হয়ে যায়। (এ হচ্ছে من اد بر‎ থেকে বণিত 


আযাবের কারণসমূহের পরিশিষ্ট )। কিন্তু নামমাধী (অর্থাৎ মু'মিন আযাবের কারণসমূহের 
ব্যতিক্ৰম ভুক্ত ) যে তার নামাযের প্রতি ধ্যান রাখে € অর্থাৎ নামাযে বাহ্যিক ও আন্তরিকভাবে 
অন্য দিকে ধ্যান দেয় না)। এবং যার ধনসম্পদে যাচ ঞাকারী ও বঞ্চিতের হক আছে এবং 
যে প্রতিফল দিবসে বিশ্বাস করে এবং যে তার পালনকর্তার শাস্তি সম্পর্কে ভীত থাকে । নিশ্চয়ই 
তার পালনকর্তার শাস্তি থেকে নিঃশঙ্ক থাকা যায় না। এবং যে তার যৌন-অঙ্গকে সংযত রাখে 
কিন্ত তার স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের বেলায় (সংযত রাখে না); কেননা তাদের বেলায় 
এতে কোন দোষ নেই। অতএব যারা এদের ছাড়া (অন্য জায়গায় যৌনবাসনা চরিতার্থ করতে ) 
চায়, তারাই (শরীয়তের ) সীমালংঘনকারী। এবং যে তার আমানত ও অঙ্গীকার রক্ষা করে 
এবং যে তার সাক্ষ্যদানে সরল--নিষ্ঠাবান। (তাতে কমবেশী করে না)। এবং যে তার (ফরয ) 
নামাযে যত্রবান। তারাই জান্নাতে সম্মানিত। (অতঃপর কাফিরদের আশ্চর্যজনক অবস্থা 
এবং কিয়ামতের অনস্থীকার্যতা বর্ণনা করা হচ্ছে অর্থাৎ সৌভাগ্য ও দুর্ভাগ্যের কারণসমূহ 
যখন পরিক্কাররূপে সপ্রমাণ হয়েছে, তখন ) কাফিরদের কি হল যে, ( এসব বিষয়বস্তুর প্রতি 
মিথ্যারোপ করার জন্য) তারা আপনার দিকে তর্ধ্বশ্বাসে ডান ও বামদিক থেকে দলে দলে 
ছুটে আসছে। ( অর্থাৎ এসব বিষয়বস্তুর সত্যায়ন করা উচিত ছিল কিন্তু তারা তা না করে 
সংঘবদ্ধ হয়ে এগুলোর প্রতি মিথ্যারোপ ও ঠাট্টাবিদ্রপ করার উদ্দেশ্যে আপনার কাছে আসে। 
সেমতে নবুয়তের খবর শুনে শুনে তারা এ উদ্দেশ্যেই আগমন করত এবং ইসলামকে মিথ্যা ও 
নিজেদের সত্যপন্থী মনে করত। এর ভিত্তিতে তারা নিজেদেরকে জান্নাতের যোগ্য পান্নও মনে 


a /‏ پر ور م و ৩ Awd f‏ مہ مت سوق ما 

করত, যেমন বলত 5 للحسنی‎ ত ৩১০ ০9 لثن رجعت ا لی وبی ان‎ 
তাই এ বিষয়টি অস্বীকারের ছলে বলা হচ্ছে 8) তাদের প্রত্যেকেই কি আশা করে যে, তাকে 
নিয়ামতের জান্নাতে দাখিল করা হবে £ কখনই নয়। (কেননা জাহানামের কারণাদির উপস্থি- 
` for তারা জান্নাত কিরূপে পেতে পারে £ কাফিররা এ প্রসঙ্গে কিয়ামতকেও অস্বীকার করত 
ও অসম্ভব মনে করত । অতঃপর বলা হচ্ছে যে, তাদের এই অসম্ভব মনে করা নির্বুদ্ধিতা 


সুরা মা'আরিজ 0 ৪৬৭ 


ছাড়া কিছুই নয়। কেননা) আমি তাদেরকে এমন বস্তু দ্বারা সৃষ্টি করেছি, যা তারাও 
জানে। (অর্থাৎ তারা জানে যে, বীর্য থেকে মানব স্থজিত হয়েছে। বলা বাহুল্য, নিজীব 
বীর্য ও সজীব মানবের যতটুকু ব্যবধান মৃতের অংশ ও পুনরুজ্জীবিত মানবের মধ্যে 
ততটুকু ব্যবধান নেই। কেননা, মৃতের অংশ পূর্বে একবার সজীব ছিল। সুতরাং কিয়া- 
মতকে অসম্ভব মনে করা নির্বৃদ্ধিতা । অতঃপর অন্যভাবে কিয়ামতের অসস্তাব্যতা দূর 
করার জন্য বলা হচ্ছেঃ) আমি শপথ করছি পূর্বাচল ও অস্তাচলসমূহের পালনকর্তার 
(শপথের জওয়াব এই ঃ) নিশ্চয়ই আমি তাদের পরিবর্তে (দুনিয়াতেই) উৎরুষ্টত'র মানব 
সৃষ্টি করতে সক্ষম এবং এটা আমার সাধ্যের অতীত নয়। (সুতরাং অধিকতর গুণসম্পন্ন 
নতুন মানব সৃষ্টি করা যখন সহজ, তখন তোমাদেরকে পুনরায় সৃষ্টি করা কঠিন হবে 
কেন? সত্য সুস্পম্টরূপে সপ্রমাণ হওয়া সত্ত্বেও যখন তারা বিরত হয় না, তখন ) আপনি 
তাদেরকে ছেড়ে দিন, তারা বাকবিতগ্ডা ও ক্রীড়াকৌতুক করুক সেই দিবসের সম্মুখীন 
হওয়া পর্যন্ত, যে দিবসের ওয়াদা তাদের সাথে করা হয়। সেদিন তারা কবর থেকে 
প্রুতবেগে বের হবে যেন কোন এক উপাসনালয়ের দিকে ছুটে যাচ্ছে। তাদের দৃষ্টি থাকবে 
(লজ্জায়) অবনমিত এবং তারা হবে হীনতাগ্রস্ত। এটাই সেই দিন, যার ওয়াদা তাদেরকে 
দেওয়া হত। (এখন তা বাস্তবে পরিণত হয়েছে )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


3 পা পাট পরি 


e তথ্যানুসন্ধানের অর্থে আসে। তখন আরবী‏ چ سوال_-سال سا کل 


ভাষায় এর সাথে ৮৮ অব্যয় ব্যবহৃত হয় এবং কখনও আবেদন ও কোন কিছু চাওয়ার 
অর্থে আসে। আয়াতে এই অর্থে আসার কারণে এর সাথে £ ৪ অব্যয় ব্যবহাত হয়েছে। 


কাজেই বাক্যের অর্থ এই যে, এক ব্যক্তি আযাব চাইল । নাসায়ীতে হযরত ইবনে অব্বাস 
(রা) থেকে বণিত আছে যে, নযর ইবনে হারেস এই আযাব চেয়েছিল। সে কোরআন ও রসূ- 


355 সো)-র প্রতি মিথ্যারোপ করতে যেয়ে ধৃষ্টতাসহকারে বলেছিল ঃ oS للهم آن‎ | 
৮০০1 2 ০] ৬০ ৪3 فا مطر ملھنا حجا‎ ৮5 هدا هو الحن س عند‎ 
بعدآب الهم‎ হে আল্লাহ্‌! যদি এই কোরআনই আপনার পক্ষ থেকে সত্য হয়, তবে আমা- 


দের উপর আকাশ থেকে প্রস্তর বর্ষণ করুন অথবা অন্য কোন যন্ত্রণাদায়ক আযাব প্রেরণ 
করুন। (মাযহারী) আল্লাহ্‌ তা'আলা তাকে বদর যুদ্ধে মুসলমানদের হাতে শাস্তি দেন। 
(মাযহারী) সে আল্লাহ্‌র কাছে যে আযাব চেয়েছিল, অতঃপর তার কিছু স্বরূপ বগিত হয়েছে 
যে, এই আযাব কাফিরদের জন্য দুনিয়াতে কিংবা পরকালে কিংবা উভয় জাহানে অবধারিত। 
একে প্রতিহত করার সাধ্য কারও নেই। এটা আল্লাহ্‌র পক্ষ থেকে, যিনি সুউচ্চ মর্তবার 
অধিকারী । এই শেষ বাক্যটি প্রথম বাকোর প্রমাণ । কারণ, যে আযাব মহান আল্লাহ্‌র 
পক্ষ থেকে আসে, তাকে প্রতিহত করা কারও পক্ষে সম্ভবপর নয়। 


৫৬৮ . তফসীরে মা'আরেফুল-কোরআনা॥ অস্ট্রম খণ্ড 


এর বহুবচন। এটা €5- থেকে উদ্ভূত, যার অর্থ উধর্বা-‏ معرج ۲« معا ر ج 
সেই সিঁড়িকে বলা হয়, যাতে নিচে থেকে উপরে‏ معراج ه معر چ রোহণ করা।‏ 
زی আরোহণ করার জন্য অনেকগুলো স্তর থাকে । আয়াতে আল্লাহ্‌র বিশেষণ€. ) ৮1‏ 
এই অর্থে আনা হয়েছে যে, তিনি সুউচ্চ মর্তবার অধিকারী । এই সুউচ্চ মর্তবা হচ্ছে উপরে-‏ 
নিচে সপ্ত আকাশ । হযরত ইবনে মসউদ রো) € ১০১] ৬ ১-এর অর্থ করেছেন‏ 
আকাশসমূহের মালিক ।‏ 


ہے و AAA‏ 0 


و 
অর্থাৎ উপরে নিচে স্তরে স্তরে সাজানো এই‏ _لعز € ۱ কী‏ 8 5915 وخ 


মর্তবাসমূহের মধ্যে ফেরেশতাগণ ও ‘রুহুল আসীন’ অর্থাৎ জিবরাঈল আরোহন করেন 
জিবরাঈল ফেরেশতাগণেরই একজন। কিন্তু তার বিশেষ সম্মানের কারণে তার পৃথক নাম 
উল্লেখ করা হয়েছে । 
we ANAL তা কি و 6 7ہ‎ “aA রি AT ۸ 

__অর্থাৎ উল্লিখিত আযাব‏ فی ہوم کا ن رک خمسھن الف سن 

2 i 
সেই দিন সংঘটিত হবে, যে দিনের 0-3 পঞ্চাশ হাজার বছর। হযরত আবূ সাঈদ 
খুদরী রো) বর্ণনা করেন, সাহাবায়ে কিরাম রসূলুল্লাহ (সা)-কে এই দিনের দৈর্ঘ্য সম্পর্কে 
জিজ্ঞাসা করলে তিনি বললেন 8 আমার প্রাণ যে সত্তার করায়, তাঁর শপথ করে বলছি 
--এই দিনটি মুমিনের জন্য একটি ফরয নামায পড়ার সময়ের চেয়েও কম হবে। 
---) 57۳25137 ( 


হযরত আবু হুরায়রা থেকে নিম্নোক্ত হাদীসে বণিত আছে 51 5৩ یکو ن‎ 
کمقدارما بین الظهر و العصو‎ ৩৯৮০ ---অৰ্থাৎ এই দিনটি মুমিনদের জন্য জোহর 
ও আছরের মধ্যবতাঁ সময়ের মত হবে।---(মাযহারী ) 


এসব হাদীস থেকে জানা গেল যে, পঞ্চাশ হাজার বছর হওয়া একটি আপেক্ষিক 
ব্যাপার অর্থাৎ কাফিরদের জন্য এতটুকু দীর্ঘ এবং মুমিনদের জন্য এতটুকু খাট হবে। 
কিয়ামত দিবসের দৈর্ঘ্য এক হাজার বছর, না পঞ্চাশ হাজার বছর £ আলোচ্য 
আয়াতে কিয়ামত দিবসের পরিমাণ পঞ্চাশ হাজার বছর এবং সূরা তানযীলের আয়াতে 
এক হাজার বছর ব্লা হয়েছে। আয়াতটি এইঃ 
৫9 ,رصم ہے ہے‎ ধা 5 صا‎ ও EE 


9 مر مین السماء الى لا رض نم یعرج الیۃ ن 


we তিশা তা 8১৩‏ اض ہے 


৬০০০ ০9০ আল্লাহ্‌র কাজকর্ম পরিচালনা করে আকাশ থেকে পৃথিবী‏ ما نعد و ن 
۶ 


পর্যন্ত, অতঃপর তাঁর দিকে উধ্ব গমন করেন এমন এক দিকে যা তোমাদের হিসাব 


সুরা মা'আরিজ ৫৬৯ 


অনুযায়ী এক হাজার বছরের সমান। বাহ্যত উভয় আয়াতের মধ্যে বৈপরিত্য ۱ 
উপরোক্ত হাদীস দৃষ্টে এর জওয়াব হয়ে গেছে যে, সেই দিনের দৈর্ঘ্য বিভিন্ন দলের দিক দিয়ে 
বিভিন্ন রূপ হবে। কাফিরদের জন্য পঞ্চাশ হাজার বছর এবং মুমিনদের জন্য এক নামা- 
যের ওয়াক্তের সমান হবে। তাদের মাঝখানে কাফিরদের বিভিন্ন দল থাকবে। সম্ভবত 
কোন কোন দলের জন্য এক হাজার বছরের সমান থাকবে। অস্থিরতা ও সুখস্থাচ্ছন্দ্যে 
সময় দীর্ঘ ও খাট হওয়া প্রসিদ্ধ ও সুবিদিত। অস্থিরতা ও কষ্টের এক ঘণ্টা মাঝে মাঝে 
মানুষের কাছে এক দিন বরং এক সপ্তাহের চেয়েও বেশী মনে হয় এবং সুখ ও আরামের 
দীর্ঘতর সময়ও সংক্ষিপ্ত অনুভূত হয়। 


যে আয়াতে এক হাজার বছরের কথা আছে, সেই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে তফসীরে 
মাযহারীতে বলা হয়েছে, এই আয়াতে পাধিব একদিন বোঝানো হয়েছে। এই দিনে জিবরা- 
ঈল ও ফেরেশতাগণ আকাশ থেকে পৃথিবীতে এবং পৃথিবী থেকে আকাশে যাতায়াত করে 
এত দীর্ঘ পথ অতিক্রম করেন, যা মানুষে অতিক্রম করলে এক হাজার বছর 5 
কেননা সহীহ্‌ হাদীসে বণিত আছে, আকাশ থেকে পৃথিবী পর্যন্ত পাঁচশ বছরের ব্যবধান 
আছে। অতএব পাঁচশ বছর নিচে আসার এবং পাঁচশ বছর উধ্ব গমনের ফলে মোট 
এক হাজার বছর মানুষের গতির দিক দিয়ে হয়ে যায়। ফেরেশতাগণ এই দুরত্ব খুবই 
সংক্ষিপ্ত সময়ে অতিক্রম করেন। সুতরাং সুরা তানযীলের আয্মাতে পাথিব হিসাবেই 
“একদিন” বগিত হয়েছে এবং স্রা-মা'আরিজে কিয়ামতের দিন বিধৃত হয়েছে, যা ۶ 
দিন অপেক্ষা অনেক বড়। এর দৈর্ঘ্য ও সংক্ষিপ্ততা বিভিন্ন লোকের জন্য তাদের অবস্থা 
অনুযায়ী বিভিনরাপ অনুভূত হবে। 


8 ۸ م 2 ؟ - 6 2৮5৭‏ لے 


এখানে স্থান ও কালের দিক রি দূর‏ | انهم پر و نک ہیں | و دراه تر یبا 


ও নিকট বোঝানো হয়নি বরং সম্ভাব্যতার ও বাস্তবতার দূরবতিতা বোঝানো হয়েছে। আয়া- 
তের অর্থ এই যে, তারা কিয়ামতের বাস্তবতা---বরং সম্ভাব্যতাকেও সুদুর পরাহত মনে করে 
আর আমি দেখছি যে, এটা নিশ্চিত । 

َ‫ 9ئ 3 9 GA‏ مت و موم 


শব্দের অর্থ ঘনিষ্ঠ ও অকৃত্রিম‏ حمیم-و لا یسا ل حمیم حمیما یبصر و نمم 


বন্ধু। কিয়ামতের দিন কোন বন্ধু বন্ধুকে জিক্তাসা করবে না ---সাহায্য করা তো দুরের কথা। 
জিক্তাসা না করার কারণ সামনে না থাকা নয় বরং আল্লাহ্‌র কুদরতে তাদের সবাইকে 
একে অপরের সামনেও করে দিবে। কিন্তু প্রত্যেকেই নিজেকে নিয়ে এমন ব্যস্ত থাকবে যে, 
কেউ অপরের কস্ট ও সুখের প্রতি জূক্ষেপ করতে পারবে না। ۰ 


ت e‏ | کت 2 و وه ۱ 


Sy لظی- کلا | نها لظی نرا عة‎ শব্দের অর্থ অগ্নির লেলিহান শিখা। 


8 শব্দটি ৪ 158 -এর বহুবচন। অর্থ মাথা ও হাত-পায়ের চামড়া। অর্থাৎ 
৭২--- 


৫৭০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


জাহান্নামের অগ্নি একটি প্রস্বলিত অগ্নিশিখা হবে,যা +۲۴۷ অথবা হাত-পায়ের চামড়া খুলে 
ফেলবে। 


৮ ৩ পাপা AT Tala‏ )0 سے سے سے سے مر نے 


__-এই অগ্নি নিজে সেই ব্যক্তিকে‏ عوا سن اد بروئولی و جمع فا وعی 


ডাকবে, যে সত্যের প্রতি পৃষ্ঠপ্রদর্শন করে, বিমুখ হয় এবং ধন-সম্পদ পূুঞ্জীভূত করে এবং 
তা আগলিয়ে রাখে। পুর্জীভূত করার অর্থ অবৈধ পন্থায় পুজীভূত করা এবং আগলিয়ে 
রাখার অর্থ ফরয ও ওয়াজিব হক আদায় না করা। সহীহ হাদীসে তাই অর্থ করা হয়েছে। 


GASH سے‎ 


উরি خلق‎ ০৬১) ৩1€ 5৬ -এর শাব্দিক অর্থ লোভী, অধৈর্য, 


ভীরঃ ব্যক্তি। হযরত ইবনে আব্বাস রো) বলেন £ এখানে অর্থ সেই ব্যক্তি, যে হারাম 
ধনসম্পদের লোভ করে। সায়ীদ ইবনে মুবায়র রো) বলেনঃ এর অর্থ কৃপণ এবং 
মুকাতিল বলেনঃ এর অর্থ সংকীর্ণমনা ধৈর্যহীন ব্যক্তি । এসব অর্থ কাছাকাছি। স্বয়ং 


কোরআনের ভাষায় £ 5: শব্দের ব্যাখ্যা দেওয়া হয়েছে। 


এখানে প্রশ্ন হয় যে, যখন তাকে সৃম্টিই করা হয়েছে দোষযুস্ত অবস্থায়, তখন তাকে 
অপরাধী কেন সাব্যস্ত করা হয়? জওয়াব এই যে, এখানে মানব-স্বভাবে নিহিত প্রতিভা 
ও উপকরণ বোঝানো হয়েছে। আল্লাহ্‌ তা'আলা মানব-স্বভাবে সৎ কাজের প্রতিভাও 
নিহিত রেখেছেন, তাকে জ্ঞান-গরিমাও দান করেছেন। কিতাব এবং রসূলের মাধ্যমে 
প্রত্যেক ভাল-মন্দ কাজের পরিণতিও বলে দিয়েছেন। মানুষ স্বেচ্ছায় মন্দ উপকরণ অবলম্কন 
করে এবং স্বেচ্ছাকৃত মন্দ কর্মের কারণে অপরাধী সাব্যস্ত হয়। জন্মলগ্নে গচ্ছিত মন্দ উপ- 


করণের কারণে অপরাধী হয় না। € 4 শব্দের ব্যাখ্যা প্রসঙ্গে কোরআন পাক স্বেচ্ছাধীন 
ক্রিয়াকর্মই উল্লেখ করেছে। বলা হয়েছে ঃ 


ہے زجح و দেও‏ سے CAS JAA‏ 


জপ 1১ 1__অর্থাৎ মানুষ এত‏ الشر جزوعا و از | مسا 15৯৭1‏ سنو عا 


ভীরু ও বে-সবর যে, যখন সে কোন দুঃখ-কস্টের সম্মৃখীন হয়, তখন হাহতাশ শুরু করে 
দেয়। পক্ষান্তরে যখন কোন সুখ-শান্তি ও আরাম লাভ করে, তখন কৃপণ হয়ে যায়। এখানে 
শরীয়তের সীমার বাইরে হাহতাশ বোঝানো হয়েছে । এমনিভাবে কূপণতা বলে ফরয 
ও ওয়াজিব কর্তব্য পালনে ত্রুটি বোঝানো হয়েছে। অতঃপর সাধারণ মানুষের এই বদ 
অভ্যাস থেকে সৎকমাঁ চর ব্যতিক্রম প্রকাশ করে তাদের সৎ ক্রিয়াকর্ম উল্লেখ করা 


“AS পি ۸ ۾‎ পা পল 


হয়েছে। এই ব্যতিক্রম ال الممللین‎ থেকে শুরু করে এ) ১ ০ على صلوا نهم‎ 


পর্যন্ত বণিত হয়েছে। এখানে ১৬০০ শব্দ বলে ১১৯০ 7 বুঝিয়ে ইঙ্গিত করা হয়েছে যে, 
নামায মুমিনের সর্বপ্রথম ও সর্বরহৎ আলামত। যারা নামাযী, তারাই মুর্গিন বলার যোগ্য 


সূরা মা'আরিজ ৫৭১ 


1” ۲ An KC 


হতে পারে। অতঃপর তাদের গুনাবলী বর্ণনা : প্রসঙ্গে বলা হয়েছে $ لین هم على‎ 


টি তর‏ وړ مص 


৩১০ صلا تھم دا‎ --অর্থাৎ যে নামাধী তার সমগ্র নামাযে নামাযের দিকেই মনোযোগ 


নিবন্ধ রাখে, এদিক-সেদিক তাকায় না। ইমাম বগভী রে) বণিত রেওয়ায়েতে আবুল 
খায়র বলেনঃ আমি সাহাবী হযরত ওকবা ইবনে আমের রো)-কে জিজ্ঞাসা করলাম, এই - 
আয়াতের অর্থ কি এই যে, যারা সর্বক্ষণ নামায পড়ে? তিনি বললেনঃ না, এই অর্থ নয় 
বরং উদ্দেশ্য এই যে, যে ব্যক্তি শুরু থেকে শেষ ls নামাযের দিকেই নিবিষ্ট থাকে এবং 


পরি রর টি پم سا‎ "A 


ডানে-বামে ও আগেপিছে তাকায় না। অতঃপর هم على صلوا ھم‎ ৬৪০5 


AS 


বাক্যে নামায ও নামাযের আদবসমূহের প্রতি যত্ববান হওয়ার কথা বলা‏ بسا فظو ن 


হয়েছে। কাজেই বিষয়বস্ততে পুনরুক্তি নেই। এর পরে উল্লিখিত মুমিনদের গুণাবলী প্রায় 
তাই, যা সূরা মুমিনুনে বণিত হয়েছে। 
যাকাতের পরিমাণ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তা 6ڈ‎ করার ক্ষমতা 


DI سم 8 نی مه رم‎ a 


কারও নেই ঃ 8و الَذ ین فی آ موا لهم حق معلوم‎ আয়াত থেকে জানা 


গেল যে, যাকাতের পরিমাণ আল্লাহ তা'আলার পক্ষ থেকে নির্ধারিত, ঘা রসূলুল্লাহ সো)-র 
কাছ থেকে সহীহ হাদীসসমূহে বণিত আছে। তাই যাকাতের নেসাব ও পরিমাণ উভয়টি 
আল্লাহ তা'আলার পক্ষ থেকে হরি কাল ও অবস্থার পরিবর্তনে এগুলো পরিবতিত 
০০০৪ 


سے سے ہے سر حرق পা‏ اوو ۵ پر ص 


এর পুর আয়াতে‏ فمن ی ورا ۶ ز لک فا ولا ئک هم العا د ون 


যৌনকামনা চরিতার্থ করার বৈধ পান্ত্র বিবাহিতা স্ত্রী ও মালিকানাধীন বাঁদী উল্লেখ করা 
হয়েছে। এই আয়াতে এগুলো ছাড়া যৌনকামনা চরিতার্থ করার প্রত্যেক প্রকারকে নিষিদ্ধ 
ও অবৈধ ঘোষণা করা হয়েছে। ۱ 
হস্তমৈথুন করা হারাম £ অধিকাংশ ফিকাহবিদ হস্তমৈথুনকেও উপরোক্ত আয়াতের 
- جاحجمان‎ করে হারাম সাব্যস্ত করেছেন। ইবনে জুরায়জ বলেন ঃ আমি হযরত 
আতাকে এ সম্পর্কে প্রশ্ন করলে তিনি মকরূহ বললেন। তিনি আরও বললেন £ আমি 
শুনেছি, হাশরের ময়দানে কিছু এমন লোক আসবে, যাদের হাত গর্ভবতী হবে। আমার 
মনে হয় এরাই হস্তমৈথুনকারী । হযরত সায়ীদ ইবনে যুবায়র রো) বলেন ঃ আল্লাহ্‌ 
তা'আলা এমন এক সম্প্রদায়ের উপর আযাব নাধিল করেছেন, যারা হস্তমৈথুনে লিপ্ত ছিল। 


৫৭২ তফসীরে মা"আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


এক হাদীসে রসূলুল্লাহ, সো) বলেছেন : & ملعون من نکم ید‎ অর্থাৎ সেই ব্যক্তি 
অভিশপ্ত, যে হাতকে বিবাহ করে। এই হাদীসের সনদ অগ্রাহ্য।---€ মাযহারী) 


পান জিত‏ شم 
ক‏ 


সব আল্লাহ্র হক ও সব বান্দার হক আমানতের অন্তর্ভুক্ত ঃ و الد ین هم‎ 


“AS “A AA سے‎ 


॥ এই আয়াতে আমানত শব্দটি বহবচনে ব্যবহার করা‏ ما نا نهم و ১১৪০‏ د هم راعون 


سے 


AS ا‎ ঙ 


হয়েছে। অন্য এক আয়াতেও তদ্র.প করা হয়েছে। আয়াতটি এই $ ان | لله پا مر ك‎ 1 


OA ভালা A 


আয়াতে বহুবচন ব্যবহার করে ইঙ্গিত‏ محلم ১9)‏ و الا سا نا ت | ا ۱ هلها 


করা হয়েছে যে, আমানত কেবল সেই অর্থকেই বলে না, যা কেউ আপনার হাতে 1 ۴+ 
করে বরং যেসব ওয়াজিব হক আদায় করা আপনার দায়িত্বে ফরয, সেগুলো সবই আমা- 
নত। এগুলোতে ভ্ুটি করা খিয়ানত। এতে নামায, রোযা, হজ্জ, যাকাত ইত্যাদি আল্লাহ্‌র 
হকও দাখিল আছে এবং আল্লাহ্‌র পক্ষ থেকে বান্দার যেসব হক আপনার উপর ওয়াজিব 
করা হয়েছে অথবা কোন লেনদেন ও চুক্তির মাধ্যমে আপনি যেসব হক নিজের উপর 
ওয়াজিব করে নিয়েছেন, সেগুলোও দাখিল আছে। এগুলো আদায় করা ফরয এবং এতে 
অ্রটি করা খিয়ানতের অন্তভূক্ত।---(মাযহারী ) 


॥ A 


1 هم بشها ها دا تھم تاقمون‎ wr“ 9-و الن‎ শাহাদত শব্দটিকে বহুবচন 


আনার কারণে ইঙ্গিত পাওয়া যায়যে, শাহাদত" তথা সাক্ষ্যের অনেক প্রকার আছে এবং 
প্রত্যেক প্রকার সাক্ষ্য কায়েম রাখা ওয়াজিব। এতে ঈমান, তওহীদ ও রিসালতের সাক্ষ্যও 
দাখিল এবং রমযানের চাদ, শরীয়তের বিচার-আচার ও পারস্পরিক লেনদেনের সাক্ষ্যও 
দাখিল আছে। এসব সাক্ষ্য গোপন করা ও এতে কমবেশী করা হারাম । বিশুদ্ধভাবে 
এগুলোকে কায়েম করা আয়াত দৃস্টে ফরয ।---(মাযহারী ) 





سو رة توح 
সরলা নূহ,‏ 
মক্কায় অবতীর্ণ 8 ২৮ আয়াত, ২ রুকু‏ 
وائ الخ الاين 


و 


EEE NLS من‎ 45255 ৩1 £% ১) এ, 


2191৬858504 01250 ০594 


৯1 ও) 2৯6515৯১৩26 ৩১১৮৮ اتقو‎ 
0০০১৬০৩% 258 42514 9152161565 
৮৪০ সি895 52 ول ا‎ 9115 
10401651925 182855 29 


۰ 
| 
2325307 


৫8 ৩2 د و ۶ و‎ 9 ۳ ৫৬ 2 1৮ 
6141 ৮৫ 4৮৫ 7৬ ০১০1১ ৬১০ 19 ৯৪55 





€ ০৯১ 


فا 


. 


ar" 


۷ 
O‏ 
ELS‏ استغف روا ریک له کان الا BE I Sar‏ 
SES CELIO ISS 0528 ০৮551093‏ 
کک ر انوا مالک رجن نو ارام وگل ৩1012৮0০505‏ 
ال ترا کف خان الله GIADA SUE Sapa‏ 


৫৭৪ তফসীরে মা'আরেফুল-কোরআন॥ অষ্টম খণ্ড 
৮519 ১৮ পর্ণ 2৮ ৩12257৩52০2 E 
(1১০. يويدڪم فبها ور جا و ال ج‎ 
8) ৬৮ نو‎ 5 OR ১৩ দন اطا‎ 
56৩৬ ও 5৮5: ر یزده ماله کر‎ (21215 ৯2০ 
টিটি রো টিকা ری ا‎ 
BHI EY LISI WE; و امک‎ 
পু ৩3561735 ৩৯5 রও 1১ 
85 $5941524) ০৯১৪) زد‎ 23 51232. 
এ 95৬ 04 PE ৩৪৫2৪ 55৬ 8 ৯৯১ 
GAS) من‎ 902১9153658 ৬ 7 0525 واه‎ 
> ول يللا‎ 451 ৮৯৩৩ )৩৩ 0) টি 
LE BIS لسن‎ 0 ۰ ۶ ۳ 
উরু ৩) ০১১১)৯১০ 45১5০ وا‎ ০2558 ৰণ 


পরম করুণাময় ও অসীম দয়াবান আল্লাহ্‌র নামে শুরঃ 





(১) আমি নুহকে প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের প্রতি একথা বলে ঃ তুমি 
তোমার সম্প্রদায়কে সতর্ক কর, তাদের প্রতি মমন্তদ শাস্তি আসার আগে । (২) সে বলল £ 
হে আমার সম্প্রদায়! আমি তোমাদের জন্য স্পষ্ট দতককারী। (৩) এ বিষয়ে যে, 
তোমরা আল্লাহ্‌র ইবাদত কর, তাকে ভয় কর এবং আমার আনুগত্য কর। (৪) আল্লাহ্‌ 
তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নিদিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন। নিশ্চয় 
আল্লাহর নিদিম্টকাল যখন উপস্থিত হবে, তখন অবকাশ দেওয়া হবে না, যদি তোমরা তা 
জানতে! (৫) সে বললঃ হে আমার পালনকর্তা! আমি আমার সম্প্রদায়কে দিবারান্রি 
দাওয়াত দিয়েছি; (৬) কিন্তু আমার দাওয়াত তাদের পলায়নকেই বৃদ্ধি করেছে। (৭) 
আমি যতবারই তাদেরকে দাওয়াত দিয়েছি, যাতে আপনি তাদেরকে ক্ষমা করেন, ততবারই 
তারা কানে অঙ্গুলি দিয়েছে, মুখমণ্ডল বঙ্পা্বত করেছে, জেদ করেছে এবং খুব ওদ্ধত্য প্রদর্শন 
করেছে। (৮) অতঃপর আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, (৯) অতঃপর আমি 
ঘোষণা সহকারে প্রচার করেছি এবং গোপনে চুপিসারে বলেছি । (১০) অতঃপর বলেছি ঃ 
তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা কর। তিনি অত্যন্ত ক্ষমাশীল। (১১) তিনি 


সূরা নূহ ৫৭৫ 


তোমাদের উপর অজস্র বনচ্টিধারা ছেড়ে দিবেন, (১২) তোমাদের ধনসম্পদ ও সন্তান- 
সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা 
প্রবাহিত করবেন। (১৩) তোমাদের কি হল যে, তোমরা আল্লাহ্র শ্রেষ্ঠত্ব আশা করছ না! 
(১৪) অথচ তিনি তোমাদেরকে বিভিন্ন রকমে সৃষ্টি করেছেন। (১৫) তোমরা কি লক্ষ্য 
কর না যে, আল্লাহ, কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সুষ্টি করেছেন (১৬) এবং সেখানে 
চন্দ্রকে রেখেছেন আলোরূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপরূপে (১৭) আল্লাহ তোমাদেরকে 
ম্বত্তিকা থেকে উদ্গত করেছেন। (১৮) অতঃপর তাতে ফিরিয়ে নিবেন এবং আবার 
পুনরুখিত করবেন। (১৯) আল্লাহ্‌ তোমাদের জন্য ভুমিকে করছেন বিছানা (২০) যাতে 
তোমরা চলাফেরা কর প্রশস্ত পথে। (২১) নূহ বললঃ হে আমার পালনকর্তা, আমার 
সম্প্রদায় আমাকে অমান্য করেছে আর অনুসরণ করছে এমন লোককে, যার ধনসম্পদ 
ও সন্তান-সন্ততি কেবল তার ক্ষতিই ব্বদ্ধি করছে। (২২) আর তারা ভয়ানক চক্রান্ত 
করছে। (২৩) তারা বলছে ঃ8 তোমরা তোমাদের উপাস্যদেরকে ত্যাগ করো না এবং 
ত্যাগ করো না ওয়।দ, সুয়া, ইয়াগুছ, ইয়াউক ও নসরকে। (২৪) অথচ এরা অনেককে 
পথভ্রষ্ট করেছে। অতএব আপনি জালিমদের গথন্রস্টতাই বাড়িয়ে দিন। (২৫) তাদের 
গোনাহ্‌সমূহের দরুন তাদেরকে নিমজ্জিত করা হয়েছে, অতঃপর দাখিল করা হয়েছে 
জাহাম্নামে। অতঃপর তারা আল্লাহ, ব্যতীত কাউকে সাহাঘ্যকারী পায্নি। (২৬) নূহ 
আরও বললঃ হে আমার পালনকর্তা, আপনি পৃথিবীতে কোন কাফির গৃহবাসীকে রেহাই 
দিবেন না। (২৭) 2 আপনি তাদেরকে রেহাই দেন, তবে তারা আপনার বান্দাদেরকে 
পথজ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে কেবল পাপাচারী, কাফির। (২৮) হে আমার 
পালনকতা! আপনি আমাকে, আমার পিতামাতাকে, যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ 
করে --তাদেরকে এবং মু'মিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন এবং জালিমদের 


কেবল ধ্বংসই বৃদ্ধি করুন । ۱ 


তফসীরের সার-সংক্ষেপ 

আমি নূহ, আ)-কে তার সম্প্রদায়ের প্রতি (পয়গম্বর করে) প্রেরণ করেছিলাম 
একথা বলে £ঃ তুমি তোমার সম্প্রদায়কে (কুফরের শাস্তি থেকে) সতর্ক কর তাদের প্রতি 
মর্মন্তদ শাস্তি আসার আগে (অর্থাৎ তাদেরকে বল ঃ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না 
করলে মর্মন্তদ শাস্তি ভোগ করতে হবে-- দুনিয়াতে মহাপ্লাবন কিংবা পরকালে জাহান্নাম) 
সে (তার সম্প্রদায়কে) বলল £ হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য স্পম্ট সতর্ক- 
কারী। €(আমি বলি$) তোমরা আল্লাহ্‌র ইবাদত কর (অর্থাৎ তওহীদ অবলম্বন কর ), 
তাকে ভয় কর এবং আমার কথা মান্য কর। তিনি তোমাদের পাপ মার্জনা করবেন এবং 
তোমাদেরকে নিদিষ্ট (অর্থাৎ মৃত্যুর ) সময় পর্যন্ত বিনা শান্তিতে) অবকাশ দিবেন অর্থাৎ 
বিশ্বাস স্থাপন না করলে মৃত্যুর পূর্বে যে শাস্তির ওয়াদা করা হয়, বিশ্বাস স্থাপন করলে তা 
আসবে না। এছাড়া মৃত্যুর তো) আল্লাহ্‌র নির্ধারিত সময় (আছে ) যখন তো) আসবে, তখন 
অবকাশ দেওয়া হবে না। (অর্থাৎ মৃত্যুর আগমন সর্বাবস্থায় জরুরী---ঈমান অবস্থায়ও, 


৫৭৬ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


কুফর অবস্থায়ও ৷ কিন্তু উভয় অবস্থার মধ্যে পার্থক্য এই যে, এক অবস্থায় পরকালের আযাব 
ছাড়া দুনিয়াতেও আযাব হবে এবং এক অবস্থায় উভয় জাহানে আযাব থেকে নিরাপদ 
থাকবে)। খুব চমৎকার হত যদি তোমরা (এসব বিষয় ) বুঝতে! (যখন দীৰ্ঘকাল পৰ্যন্ত ۔>-خ‎ 
এসব উপদেশ সম্প্রদায়ের উপর কোন প্রভাব বিস্তার করতে পারল না, তখন ) নূহ্‌ আ) দোয়া 

করলেন £ হে আমার পালনকর্তা! আমি আমার সম্প্রদায়কে দিনরান্ি (সত্যধর্মের 
প্রতি) দাওয়াত দিয়েছি। কিন্তু আমার দাওয়াত তাদের পলায়নকেই রূদ্ধি করেছে। 
(পলায়ন এভাবে করেছে যে) আমি যতবারই তাদেরকে সেত্যধর্মের প্রতি) দাওয়াত দিয়েছি, 
যাতে (ঈমানের কারণে) আপনি তাদেরকে ক্ষমা করেন, ততবারই তারা কানে অঙ্গুলি 
দিয়েছে (যাতে সত্য কথা কানে প্রবেশও না করেঃ এটা চরম দ্বণা)। মুখমণ্ডল 5 
করেছে যাতে সত্য ভাষণদাতা দেখাও না যায় এবং সে-ও তাদেরকে না দেখে (তারা 
কুফরে)জেদ করেছে এবং (আমার আনুগত্যের প্রতি চরম ওদ্ধত্য প্রদর্শন করেছে )। অতঃ- 
পর (এই উদ্ধত্য সত্তেও আমি বিভিন্নভাবে উপদেশ দিতে থাকি। সেমতে) আমি তাদেরকে 
উচ্চকণ্ঠে দাওয়াত দিয়েছি (অর্থাৎ সাধারণ বক্ততা ও ওয়ায করেছি, যাতে স্বভাবতই 
আওয়াজ উচ্চ হয়ে যায়)। অতঃপর আমি তাদেরকে বিশেষ সন্বোধনস্বরূপ) ঘোষণা- 
সহকারে বুবিয়েছি এবং গোপনে চুপিসারে বলেছি। (অর্থাৎ সম্ভাব্য সব পন্থায়ই বুঝি- 
য়েছি। এ ব্যাপারে) আমি বলেছি £ তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা কর 
(অর্থাৎ ঈমান আন, যাতে গোনাহ্‌ ক্ষমা করা হয়)। তিনি অত্যন্ত ক্ষমাশীল। (তোমরা 
ঈর্মান আনলে পারলৌকিক নিয়ামত ক্ষমা ছাড়া তিনি ইহলৌকিক নিয়ামতও দান করবেন। 
সৈমতে) তিনি তোমাদের উপর অজম্র রূষ্টিধারা প্রেরণ করবেন, তোমাদের ধনসম্পদ ও 
সন্তান-সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য 
নদীনালা প্রবাহিত করবেন। (অধিকাংশ মন নগদ ও দ্রুত নিয়ামত অধিক 'তলব করে, 
তাই এসব নিয়ামত উল্লেখ করা হয়েছে। হযরত কাতাদাহ, রো) বলেন $ তারা সংসারের 
প্রতি লোভী ছিল, তাই এগুলো উল্লেখ করা হয়েছে। আমি তাদেরকে আরও বলেছি 8) 
তোমাদের কি হল যে, তোমরা আল্লাহ্‌র মাহাজ্ম্ে বিশ্বাসী হচ্ছ না। অথচ (TTY 
বিশ্বাসী হওয়ার কারণ বিদ্যমান আছে। তা এই যে )তিনি তোমাদেরকে নানাভাবে 
সৃষ্টি করেছেন। উপাদান-চতুষ্টয় দ্বারা তোমাদের খাদ্য, খাদ্য থেকে বীর্য, বীর্য থেকে জমাট 
রক্ত, মাংসপিণ্ড ইত্যাদি বিভিন্ন পর্যায় অতিক্রম করে তোমরা পরিপূর্ণ মানব হয়েছ। এটা 
মানবসত্তার প্রমাণ, অতঃপর বিশ্বচরাচরের প্রর্মাণ বণিত হচ্ছে ঃ তোমরা কি লক্ষ্য কর, 
না যে, আল্লাহ্‌ তা'আলা কিভাবে সপ্ত আকাশ সরে স্তরে সৃষ্টি করেছেন এবং তথায় 
চন্দ্র্ষে রেখেছেন আলোরূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপরূপে? আল্লাহ্‌ তা'আলা তোমা- 
দের মৃত্তিকা থেকে উদ্গত করেছেন। (হয় এভাবে যে, হযরত আদম [আ] মৃত্তিকা থেকে 
সুজিত হয়েছেন, না হয় এভাবে যে, মানুষ বীর্য থেকে সৃজিত হয়েছে, বীর্য খাদ্য থেকে, 
খাদ্য উপাদান-চত্ষ্টয় থেকে এবং উপাদান-চতুষ্টয়ের মধ্যে মুত্তিকাই প্রবল )। অতঃপর 
তাতে (মৃত্যুর পর) ফিরিয়ে নিবেন এবং (কিয়ামতে) আবার (মৃত্তিকা থেকে ) পুনরুথিত 
করবেন। আল্লাহ্‌ তা'আলা তোমাদের জন্য ভমিকে বিছানা (সদৃশ ) করেছেন, যাতে 
তোমরা তার প্রশস্ত পথে চলাফেরা কর। (এসব কথা নূহ, [আঁ] আল্লাহ্‌ তা'আলার কাছে 


সুরা নূহ ৫৭৭ 


ফরিয়াদ করে বললেন। অবশেষে) নূহ (আ) বললেনঃ হে আমার পালনকর্তা, তারা 
আমাকে অমান্য করেছে আর এমন লোকদের অনুসরণ করছে, যাদের ধনসম্পদ ও সন্তান 
' সন্ততি কেবল তাদের ক্ষতিই বৃদ্ধি করছে, (এখানে সম্প্রদায়ের অনুসৃত সরদারবর্গ বোঝানো 
হয়েছে। এই সরদারদের ধনসম্পদ ও সন্তান-সন্ততিই তাদের অবাধ্যতার কারণ ছিল। 
ক্ষতি করা এই অর্থেই বলা হয়েছে। তাদের অনুস্থত সরদাররা এমন ) যারা (সত্যকে মিটা- 
নোর কাজে) ভয়ানক চক্রান্ত করেছে। তারা (অনুসারীদেরকে ) বলেছে, তোমরা তোমাদের 
উপাস্যদেরকে কখনও ত্যাগ করো না এবং (বিশেষভাবে) ত্যাগ করোনা ওয়াদ,সুয়া, ইয়াগুছ, 
ইয়াউক ও নসরকে (সমধিক প্রসিদ্ধির কারণে এসব দেবদেবীর নাম বিশেষভাবে উল্লেখ 
করা হয়েছে)। এরা অনেককে পথহারা করেছে। (এই পথভ্রশ্ট করাই ছিল ভয়ান চক্রান্ত। 


ee | a AGH. م‎ ۸ 


Ab ۸ 
আপনার বক্তব্য ৩* 1 ১১ ৩০1 لی یز یڑ سن من قو مک‎ থেকে আমার বুঝতে বাব 


নেই যে, এরা ঈমান আনবে না। তাই দোয়া করি) আপনি এই জালিমদের পথভ্রষ্টতা 
আরও বাড়িয়ে দিনঃ (যাতে ওরা ধ্বংস হওয়ার যোগ্য পান্র হয়ে যায়। এ থেকে জানা 
গেল যে, দোয়ার উদ্দেশ্য অধিক পথন্্রষ্টতা নয় বরং ধ্বংসের যোগ্য পান্র হওয়ারই দোয়া 
করা হয়েছে। ওদের শেষ পরিণতি এই হয় যে) ওদের এসব গোনাহর কারণেই তাদেরকে 
নিমজ্জিত করা হয়েছে, অতঃপর (অর্থাৎ নিমজ্জিত করার পর ) জাহান্নামে দাখিল করা 
হয়েছে। অতঃপর তারা আল্লাহ্‌ ব্যতীত কাউকে সাহায্যকারী পায়নি। নূহ (আ) আরও 
বললেন £ হে আমার পালনকর্তা, আপনি পৃথিবীতে কোন কাফির গৃহবাসীকে রেহাই 
দিবেন নাঃ বেরং সবাইকে ধ্বংস করে দিন। অতঃপর এর কারণ বণিত আছে 8 ) আপনি 


AWD uw‏ م 


যদি ওদেরকে রেহাই দেন, তবে ( ভা” }? ৩---বক্তব্য অনুযায়ী ) তারা আপনার বান্দা- : 


দেরকে পথভ্রষ্ট করবে এবং পেরেও) তাদের কেবল পাপাচারী ও কাফির সন্তানই জন্মগ্রহণ 
করবে। (কাফিরদের জন্য বদদোয়া করার পর মুমিনদের জন্য নেক দোয়া করলেন 8 ) 
হে আমার পালনকর্তা! আপনি আমাকে, আমার পিতামাতাকে, যারা মুমিন অবস্থায় 
আমার গৃহে প্রবেশ করে, তাদেরকে (অর্থাৎ স্ত্রী ও পূত্র কেনান ব্যতীত পরিবার-পরিজনকে ) 
এবং মু'মিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা ক্রুন। (এ স্থানে উদ্দেশ্য যেহেতু কাফির- 
দের জন্য বদদোয়া ছিল, তাই পরিশেষে আবার বদদোয়াই করা হচ্ছে 8) এবং জালিম- 
দের ধ্বংস আরও বাড়িয়ে দিন। [ অর্থাৎ ওদের উদ্ধারের যেন কোন উপায় না থাকে 
এবং ধ্বংসই যেন প্রাপ্ত হয়। এই দোয়ার আসল উদ্দেশ্য এটাই ছিল। বাহ্যত জানা 
যায় যে, নূহ আ)-র পিতামাতা মুগমিন ছিলেন। এর বিপরীত প্রমাণিত হলে দূরবর্তী 
পিতৃ ও মাতৃপুরুষ বুঝানো হবে ]। 


আনুষঙ্গিক জাতব্য বিষয় 
هو هم 3 م‎ A نا‎ AIAN سم‎ 


কতক অৰ্থ জাপন করার‏ 90۲۲ ۳۲۲6 می-_یغفرلکم سن زذ نو بکم 


وس ۱6 0 


৫৭৮ ` তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


জন্য ব্যবহাত হয়। এই অর্থে আয়াতের উদ্দেশ্য এই যে, ঈমান আনলে তোমাদের কতক 
গোনাহ অর্থাৎ আল্লাহ্‌র হক সম্পকিত গোনাহ, মাফ হয়ে যাবে। কেননা, বান্দার হক 
মাফ হওয়ার জন্য ঈমান আনার পরও একটি শর্ত আছে। তা এইযে, হকটি আদায়যোগ্য 
হলে তা আদায় করতে হবে; যেমন আখিক দায়-দেনা এবং আদায়যোগ্য না হলে তা 
মাফ নিতে হবে; যেমন মুখে কিংবা হাতে কাউকে কস্ট দেওয়া। 


হাদীসে বলা হয়েছে, ঈমান আনলে পূর্ববর্তী সব গোনাহ মাফ হয়ে যায়। এতেও 
বান্দার হক আদায় করা অথবা মাফ নেওয়া শর্ত। কোন কোন তফসীরবিদ বলেন £ 


আয়াতে 1.০ অব্যয়টি অতিরিক্ত। উদ্দেশ্য এই যে, ঈমান আনলে তোমাদের সব 5 
মাফ হয়ে যাবে। কিন্ত অন্যান্য প্রমাণ দৃষ্টে উল্লিখিত শূর্তটি অপরিহার্য । 


কল পা রর ۱ ۳ ۳ ص‎ 


. مسمی-ر یت خرکم الی اجل مسمی‎ 9২১1 এর অর্থ নিদিষ্ট মেয়াদ । উদ্দেশ্য 


এই যে, তোমরা ঈমান আনলে আল্লাহ তা"আলা তোমাদেরকে নিদিষ্ট সময় পর্যন্ত অবকাশ 
দিবেন। অর্থাৎ বয়সের নিদিষ্ট মেয়াদের পূর্বে তোমাদেরকে কোন পাথিব আযাবে ধ্বংস 
করবেন না। এর সারমর্ম এই দাঁড়ায় যে, ঈমান না আনলে নিদিষ্ট মেয়াদের পূর্বেই তোমা- 
দেরকে আযাবে ধ্বংস করে দেওয়ারও আশংকা আছে। বয়সের নিদিষ্ট মেয়াদের মাঝে 
মাঝে এরূপ শর্ত থাকে যে, সে অমুক কাজ করলে উদাহরণত তার বয়স আশি বছর 
হবে এবং না করলে ষাট বছর বয়সেই মৃত্যুমুখে পতিত হবে। এমনিভাবে অক্ুতক্ততার 
কাজে বয়স হ্রাস পাওয়া এবং কৃতজ্ঞতার কাজে বয়স রূদ্ধি পাওয়াও সম্ভবপর পিতা 
মাতার আনুগত্য ও সেবা-যত্রের ফলে বয়স বেড়ে যাওয়াও সহীহ্‌ হাদীস দ্বারা প্রমাণিত আছে। 


মানুষের বয়স হাস-ববদ্ধি সম্পর্কিত আলোচনা $ তফসীরে মাযহারীতে এর ব্যাখ্যা 
প্রসঙ্গে বলা হয়েছে £ তকদীর দুই প্রকার---১. চুড়ান্ত অকাট্য এবং ২. শতযুক্ত। 
অর্থাৎ লওহে মাহ্‌ফুঘে এভাবে লিখা হয় যে, অমুক ব্যক্তি আল্লাহ্‌র আনুগত্য করলে তার 
বয়স উদাহরণত ষাট বছর হবে এবং আনুগত্য না করলে পঞ্চাশ বছর বয়সে খতম 
করে দেওয়া হবে। দ্বিতীয় প্রকার তকদীরে শর্তের অনুপস্থিতিতে পরিবতন হতে পারে। 


উভয় প্রকার তকদীর কোরআন পাকের এই আয়াতে উল্লিখিত আছে। 


م এটি‏ ار ےئ ৪7?‏ و ہے ا لام 


আল্লাহ্‌ তা'আলা লওহে-‏ ال یمحو| لله ما پا ء و پیت و عند م ا ب 


میں 


মাহফুযে পরিবর্তন পরিবর্ধন করে থাকেন এবং তার কাছে রয়েছে আসল কিতাব। “আসল 
কিতাব বলে সেই কিতাব বুঝানো হয়েছে, যাতে অকাট্য তকদীর লিখিত আছে। কেননা, 
শর্তযুক্ত তকদীরে লিখিত শর্ত সম্পর্কে আল্লাহ, তা'আলা পূর্ব থেকেই জানেন যে, এ ব্যক্তি 
শর্ত পূর্ণ করবে কি করবে না। তাই চূড়ান্ত তকদীরে অকাট্য ফয়সালা লিখা হয়। 


হযরত সালমান ফারসীর হাদীসে রস্লুল্লাহ্‌ (সা) বলেন $ 


সূরা নূহ, ৫৭৯ 


۲۱ ۰ - لاپرد التضا ء الا آلد عا ء و لایزید نی العمر ] لا البر 

ব্যতীত কোন কিছু আল্লাহ্‌র ফয়সালা রোধ করতে পারে না এবং পিতামাতার বাধ্যতা 
ব্যতীত কোন কিছু বয়স বৃদ্ধি করতে পারে না। এই হাদীসের মতলব এটাই যে, শর্তযুক্ত 
তকদীরে এসব কর্মের কারণে পরিবর্তন হতে পারে। সার কথা, আয়াতে নিদিষ্ট মেয়াদ 
পর্যন্ত অবকাশ দেওয়াকে তাদের ঈমান আনার উপর নির্ভরশীল করে তাদের বয়স সম্পর্কে 
IT তকদীর বর্ণনা করা হয়েছে । আল্লাহ্‌ তা'আলা হয়ত নূহ (আ)-কে এ সম্পর্কে 
জ্ঞান দান করে থাকবেন। এ কারণে তিনি তাঁর সম্প্রদায়কে বলে দিলেন, তোমরা ঈমান 
আনলে আল্লাহ্‌ তা'আলা তোমাদের জন্য যে আসল বয়স নির্ধারণ করেছেন, সেই পর্যস্ত 
তোমরা অবকাশ পাবে এবং কোন পাথিব আযাবে ধ্বংস প্রাপ্ত হবে না। পক্ষান্তরে ۴ 
তোমরা ঈমান না আন, তবে এই আসল বয়সের পূর্বেই আল্লাহ্‌র আযাব তোমাদেরকে 
ধ্বংস করে দিবে। এমতাবস্থায় পরকালের আযাব ভিন্ন হবে। অতঃপর আরও বলে 
দিলেন যে, ঈমান আনলেও চিরতরে মুত্যু থেকে রক্ষা পাবে না বরং অকাট্য তকদীরে 
তোমাদের যে বয়স লিখিত আছে, সেই বয়সে মৃত্যু আসা অপরিহার্য। কারণ, আল্লাহ্‌ 
তা'আলা স্বীয় রহস্য বলে এই বিশ্ব-চরাচরকে চিরস্থায়ী করেন নি এখানকার প্রত্যেক বস্তু 
অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হবে। এতে ঈমান ও আনুগত্য এবং কুফর ও গোনাহের কারণে কোন 


পাও পাত‏ و 


পার্থক্য হয়না। ان ا جل الله ادا جا د ل ایو خر‎ আয়াতে তাই বিধৃত হয়েছে । 


অতঃপর স্বজাতির সংশোধন ও বি জন্য مم‎ (আ)-র বিভিন্ন প্রচেষ্টায় বিরামহীন- 
ভাবে নিয়োজিত থাকা এবং সম্প্রদায়ের পক্ষ থেকে তাঁর বিরোধিতা করার বিস্তারিত বর্ণনা 
দেওয়া হয়েছে। পরিশেষে নিরাশ হয়ে বদদোয়া করা এবং সমগ্র জাতির নিমজ্জিত হওয়ার 
কথা বণিত ۱ | ۰ 


হযরত ইবনে আব্বাস (রা) থেকে বণিত আছেঃ নূহ্‌ (আ) চল্লিশ বছর বয়সে 
নবুয়ত লাভ করেন এবং কোরআনের বর্ণনা অনুযায়ী তাঁর বয়স পঞ্চাশ কম এক হাজার 
বছর হয়েছিল। এই সুদীর্ঘ সময়ে তিনি কখনও চেষ্টায় ক্ষান্ত হননি এবং কোন দিন 
নিরাশও হননি। সম্প্রদায়ের পক্ষ থেকে নানাবিধ নির্যাতনের সম্মুখীন হয়েও তিনি সবর 
করেন। 


যাহ্হাক হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণনা করেন £ তাঁর সম্প্রদায়ের প্রহা- . 
রের চোটে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়তেন। এরপর তারা তাঁকে একটি কমলে 
জড়িয়ে গুহে রেখে যেত। তারা মনে করত, তিনি মরে গেছেন। কিন্তু পরবর্তী দিন 
যখন চৈতন্য ফিরে আসত, তখন আবার সম্প্রদায়কে আল্লাহ্‌র দিকে দাওয়াত দিতেন 
এবং প্রচারকার্ষে আত্মনিয়োগ করতেন। মোহাম্মদ ইবনে ইসহাক ওবায়াদ ইবনে আজ- 
রেশী থেকে বর্ণনা করেন যে, তিনি এই সংবাদপ্রাপ্ত হয়েছেন যে, তাঁর সম্প্রদায় তার 
গলা টিপে দিত। ফলে তিনি চেতনা হারিয়ে ফেলতেন। পুনরায় চেতনা ফিরে এলে তিনি 


এই দোয়া করতেন £ ১০৪ 8 (9১1 ৮০ 8৯) 7৯৫ 1০০১-অর্থাৎ হে আমার 


৫৮০ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


পালনকর্তা, আমার সম্প্রদায়কে ক্ষমা করুন। কারণ, ওরা অবুঝ। তাদের এক পুরুষের 
ঈম্মানের ব্যাপারে নিরাশ হয়ে তিনি দ্বিতীয় পুরুষের ঈমানের ব্যাপারে আশাবাদী হতেন। 
দ্বিতীয় পুরুষের পর তৃতীয় পুরুষের ব্যাপারেও এমনি আশাবাদী হয়ে তিনি কর্তব্য- 
পালনে মশগুল থাকতেন। কারণ, তাদের পুরুষানুক্রমিক বয়স হযরত নূহ (আ)-এর 
বয়সের ন্যায় দীর্ঘ ছিল না। তিনি মো"জেযা হিসেবে দীর্ঘ বন্নস প্রাপ্ত হয়েছিলেন । 
যখন সম্প্রদায়ের একের পর এক পুরুষ অতিক্রান্ত হতে থাকে এবং প্রত্যেক ভবিষ্যৎ পুরুষ 
বিগত পুরুষ অপেক্ষা অধিক দুষ্টমতি প্রমাণিত হতে থাকে, তখন হযরত নূহ (আ) সর্ব- 
শক্তিমান আল্লাহ্র দরবারে অভিযোগ পেশ করলেন এবং বললেন £ আমি ওদেরকে দিবা- 
রান্ত্রি দলবদ্ধভাবে ও পৃথক পৃথকভাবে, প্রকাশ্যে ও সংগোপনে --সারকথা, সর্বতোভাবে 
পথে আনার চেষ্টা করেছি। কখনও আযাবের ভয় প্রদর্শন করেছি, কখনও জান্নাতের 
নিয়ামতরাজির লোভ দেখিয়েছি। আরও বলেছি--ঈমান ও সৎ কর্মের বরকতে আল্লাহ্‌ 
তাআলা তোমাদেরকে দুনিয়াতেও সুখ ও স্বাচ্ছন্দ্য দান করবেন এবং কখনও আল্লাহর 
কুদরতের নিদর্শনাবলী পেশ করে বুঝিয়েছি কিন্তু তারা কিছুতেই কর্ণপাত করল না। 
অপর দিকে আল্লাহ্‌ তা'আলা হযরত নূহ আ)-কে বলে দিলেন ঃ আপনার সমগ্র সম্প্র- 
দায়ের মধ্যে যারা ঈমান এনেছে, তাদের ছাড়া নতুন করে আর কেউ ঈমান আনবে না। 


পপ পিক তাল পরে তা AT A س‎ AW A পা نی‎ 


 ںما ن لن یڑ من من تو مک الا من قد‎ | আয়াতের মতলব তাই। এমনি 


নৈরাশ্যের পর্যায়ে পৌছে হযরত নূহ (আ)-র মুখে বদদোয়া উচ্চারিত হল। ফলে সমগ্র 
সম্প্রদায় নিমজ্জিত ও ধ্বংসপ্রাপ্ত হল। তবে মুমিনগণ রক্ষা পেল। তাদেরকে একটি 
জলযানে তুলে নেওয়া হয়েছিল। 


সম্প্রদায়কে উপদেশ দিতে ₹ যেয়ে নৃহ আট) তাদেরকে আল্লাহ্‌ তা'আলার কাছে 
ইস্তেগফার অর্থাৎ ঈমান এনে বিগত গোনাহের জন্য ক্ষমা প্রার্থনার দাওয়াত দেন এবং এর 
পাধিব উপকার এই বর্ণনা করেন যে, 


ت سے তা‏ مرس رل AJA AS A‏ رح 


থেকে‏ مس یر سل | سما ء علیکم مد وا و ا وید د کم با سوا ل وبنهن 


অধিকাংশ আলিম বলেন যে, গোনাহ থেকে তওবা ও ইস্তেগফার করলে আল্লাহ্‌ তাআলা 
যথাস্থানে 16B করেন, দুভিক্ষ হতে দেন না এবং ধনসম্পদ ও সন্তান-সন্ততিতে 
বরকত হয়। কোথাও কোন রহস্যের কারণে খিলাফও হয় কিন্তু তওবা ইস্তেগফারের 
ফলে পাথিব বিপদাপদ দূর হয়ে যাওয়াই সাধারণ মানুষের ক্ষেত্রে আল্লাহ্‌র প্রচলিত রীতি। 
হাদীস থেকেও এর সমর্থন পাওয়া যায়। 


$ 990০ سے صصح کہ زج سس ور سس‎ পি ও শী حر ضر سے‎ A Al ALE AT 


الم تر وا کیف خلق الله سب سما وا ت طبا تا وجعل ০৪৬ ১০৯‏ را 


এই আয়াতে তওহীদ ও কুদরতের টি বর্ণনা প্রসঙ্গে সপ্ত আকাশকে স্তরে স্তরে 
সাজানোর কথা এবং তাতে চন্দ্রের আলোকোজ্জ্বল হওয়ার কথা ব্যক্ত করা হয়েছে। 


সূরা নূহ | ৫৮১ 


«* یه ےم 


ہم کٹا 
এতে : ৬৬১ বলায় বাহ্যত বোঝা যায় যে, চন্দ্র আক্ষাশগাত্রে অবস্থিত । কিন্তু আধুনিক‏ 


গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা থেকে এর বিপরীতে জানা যায় যে, চন্দ্র আকাশের অনেক 


سے سے سے 8 سے ASS‏ 


নিচে মহাশূন্যে অবস্থিত। এ সম্পর্কে সূরা ফোরকানের جعل فی السماء ہر و جا‎ 


আয়াতের তফসীরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 


সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে নূহ (আ) আরও বললেন 8 


۳ GICAL ade سر‎ 


তারা ভয়ানক ষড়যন্ত্র করেছে। তারা নিজেরাতো উৎপীড়ন‏ -و مکر وا مکر کہا را 


করতই, উপরন্তু জনপদের গুণ্ডা ও দুষ্ট লোকদেরকেও নৃহ আ)-র পিছনে লেলিয়ে দিত। 


سر سرع ق لق س چ eI re‏ 0“ 


لا ثذ رن و دا و لااسوا عا ولا তারা পরস্পরে এই চুক্তিতেও উপনীত হয়েছিলযে,‏ 


ডে টিলা‏ ہے নি Addr‏ س کم 
۰ 


| و يعوق و سر‎ ৩৪% অর্থাৎ আমরা আমাদের দেবদেবী বিশেষত এই পাঁচজনের 


উপাসনা পরিত্যাগ করবনা । আয়াতে উল্লিখিত শব্দগুলো পাঁচটি প্রতিমার নাম। 


ইমাম বগভী বর্ণনা করেন, এই পাঁচজন প্রকৃতপক্ষে আল্লাহ্‌ তা'আলার নেক ও 
সৎকর্মপরায়ণ বান্দা ছিলেন। তাদের সময়কাল ছিল হযরত আদম ও নূহ আ)-র 
আমলের মাঝামাঝি । তাঁদের অনেক ভক্ত ও অনুসারী ছিল। তাঁদের ওফাতের পর ভক্তরা 
সুদীৰ্ঘকাল পর্যন্ত তাদেরই পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ্‌র ইবাদত ও বিধি-বিধানের প্রতি 
আনুগত্য অব্যাহত রাখে। কিছুদিন পর শয়তান তাদেরকে এই বলে প্ররোচিত করল ঃ 
তোমরা যে সব মহাপুরুষের পদাঞ্চ অনুসরণ করে উপাসনা কর, যদি তাদের মৃতি তৈরী 
করে সামনে রেখে লও, তবে তোমাদের উপাসনা পূর্ণতা লাভ করবে এবং বিনয় ও একাগ্রতা 
অজিত হবে। তারা শয়তানের ধোকা বুঝতে না পেরে মহাপুরুষদের প্রতিকৃতি তৈরী 
করে উপাসনালয়ে স্থাপন করল এবং তাদের স্মৃতি জাগরিত করে ইবাদতে বিশেষ পুলক 
অনুভব করতে লাগল। এমতাবস্থায়ই তাদের সবাই একে একে দুনিয়া থেকে বিদায় নিয়ে 
গেল এবং সম্পূর্ণ নতুন এক বংশধর তাদের স্থলাভিষিজ্তহল। এবার শয়তান এসে তাদেরকে 
বোঝালঃ তোমাদের পূর্বপুরুষদের খোর্দা ও উপাস্য মৃতিই ছিল। তারা এই মৃতিগুলোরই 
উপাসনা করত । এখান থেকে প্রতিমাপূজার স্চনা হয়ে গেল। উপরোক্ত পাচটি মৃতির 
মাহাত্ম্য তাদের অন্তরে সর্বাধিক প্রতিষ্ঠিত ছিল বিধায় পারস্পরিক চুক্তিতে তাদের নাম 
বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। 


৫৮২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অজ্টম খণ্ড 


রর |‏ جج ہچ A ও রর‏ ص ي ےھ 
অর্থাৎ এই জালিমদের পথন্রষ্টতা আরও‏ و لا ئز ں الظا لمھں ۱ لا دلا ل 
বাড়িয়ে দিন। এখানে প্রশ্ন হয় যে, জাতিকে সৎ পথ প্রদর্শন করা পল্নগম্ধরগণের কর্তব্য ৷‏ 
নূহ, (আ) তাদের পথভ্রচ্টতার দোয়া করলেন কিভাবে? জওয়াব এই যে, প্রকৃতপক্ষে নূহ্‌‏ 
(আ)-কে আল্লাহ্‌ তা'আলা জানিয়ে দিয়েছিলেন যে, এখন তাদের মধ্যে কেউ মুসলমান হবে‏ 
না। সে মতে পথন্্স্টতা ও কুফরের উপর তাদের মৃত্যুবরণ নিশ্চিত ছিল। নূহ (আ)‏ 
তাদের পথন্রষ্টতা বাড়িয়ে দেওয়ার দোয়া করলেন, যাতে সত্বরই তারা ধ্বংসপ্রাপ্ত হয়।‏ 
এ‏ پک او تم AIA,‏ له وم ور ৮‏ £ 
অর্থাৎ তারা তাদের গোনাহ্‌‏ مما خطیئًا لهم { فر قوا ۳ د خلا نا را 
অর্থাৎ কুফর ও শিরকের কারণে প্রানিতে নিমজ্জিত হয়েছে এবং অগ্নিতে প্রবিষ্ট হয়েছে।‏ 
পানিতে ডুবা ও অগ্নিতে প্রবেশ করা বাহ্যত পরস্পর বিরোধী আযাব হলেও আল্লাহ্‌র‏ 
কুদরতের পক্ষে অবাস্তব নয্। বলা বাহুল্য, এখানে জাহান্নামের অগ্নি বোঝানো হয়নি৷‏ 
কেননা, তাতে কিয়ামতের হিসাব-নিকাশের পর প্রবেশ করবে বরং এটা বরযখী অগ্নি।‏ 
কোরআন পাক এই বরযখী অগ্নিতে প্রবেশ করার খবর দিয়েছে |‏ 


কবরের আযাব কোরআন দারা প্রমাণিত £ এই আয়াত থেকে জানা গেল যে, বরযখ 
জগতে অর্থাৎ কবরে বাস করার সময়ও মৃতদের আযাব হবে। এ থেকে আরও জানা 
যায়ঘে, কবরে যখন কু-কর্মীর আযাব হবে, তখন সৎকর্মীরাও কবরে সুখ ও নিয্নামত- 
প্রাপ্ত হবে। সহীহ্‌ ও মুতাওয়াতির হাদীসসমূহে কবর অভ্যন্তরে আযাব ও সওয়াব হওয়ার 
বর্ণনা এত অধিক ও স্পষ্টভাবে উল্লিখিত আছে যে, অস্বীকার করার উপায় নেই। তাই 
এ বিষয়ে উম্মতের ইজমা হয়েছে এবং এটা স্বীকার করা আহলে সুন্নত ওয়াল জামা- 
আতের আলামত। 


سو رة الجن 
সুরা জিন,‏ 
মক্কায় অবতীর্ণ ঃ ২৮আয়াত, ২রুকু‏ 
SHIA‏ 
Sam By DUE Sod OS A ৫50‏ 
ما ৩৬৬১১১৬১৫৬৪‏ ول ০৯১৬‏ ا 5 
ها مهو ین ون 
O33 SY SIDI EON ah E Lal‏ 
2 
راا تہ ہر পু‏ 
کک সু ওঠা‏ چا নাইলা EE‏ ا 
৮4০4১০১২‏ رای 6445 LHD G1 EE E13‏ 
دز و 6458৫‏ وک ات ناهن 
৩4%?‏ 4552 با يک کک رک GALAN ES‏ 
وم القیظون دم ৮ £এবন নিও‏ )85155 








৫৮৪ তফসীরে মাআরেফুল-কোরআন ॥ অচ্টগ খণ্ড 


255851155৩6 ও ৬2126 ০১৯৯) 
ندومن لح عرض عن دک ر رټ‎ SHOE FS ALS 
৮৮ 459 مھ‎ 5০1 ےی‎ ৩০১ سے‎ 


اراك کر মি‏ نہ 24 34১৪‏ 
LETTE‏ 
৮৪০৮৬ ০৮০ ০5৮ ৩৮9৬০‏ 3 
عَتَڈاہ قل اناذیق انب ما وعدوت از یجعل که 
রা‏ 


3 


৫42‏ گے AT Sf “ৰ‏ کو پک می تا 








পরম করুণাময় ও অসীম দয়াবান আল্লাহ্র নামে গুরু 


(১) বলুন £ আমার প্রতি ওহী নাযিল করা হয়েছে যে, জিনদের একটি দল কোরআন 
শ্রবণ করেছে, অতঃপর তারা বলেছে £ আসরা বিক্ময়্কর কোরআন শ্রবণ করেছি, (২) খা 
সৎপথ প্রদর্শন করে। ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনও আমাদের 
পালনকর্তার সাথে কাউকে শরীক করব না (৩) এবং আরও বিশ্বাস করি যে, আমাদের 
পালনকর্তার মহান মর্যাদা সবার উধ্র্বে। তিনি কোন পদ্দী গ্রহণ করেন নি এবং তার 
কোন সন্তান নেই। (8) আমাদের মধ্যে নিবোধেরা আল্লাহ সম্পর্কে বাড়াবাড়ির কথাবার্তা 
বলত ॥ (৫) অথচ আমরা মনে করতাম, মানুষ ও জিন কখনও আল্লাহ সম্পর্কে মিথ্যা 


7515118 ৫৮৫ 


বলতে পারে না। (৬) অনেক মানুষ অনেক জিম্ন-এর তাশ্রয নিত, ফলে তারা জিন্ন দের 
আত্মন্ভরিতা বাড়িয়ে দিত। (৭) তারা ধারণা করত, যেমন তোমরা মানবেরা ধারণা কর যে, 
মৃত্যুর পর আল্লাহ কখনও কাউকে পুনরুঘখিত করবেন না। (৮) আমরা আকাশ পর্যবেক্ষণ 
করছি, অতঃপর দেখতে পেয়েছি যে, কঠোর প্রহরী ও উলকাপিগু দ্বারা আকাশ পরিপুর্ণ। (৯) 
আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শ্রবণার্থে বসতাম। এখন কেউ সংবাদ শুনতে 
চাইলে সে স্বলস্ত উল্কাপিগুকে ও" পেতে থাকতে দেখে । (১০) আমরা জানি না পৃথিবী- 
বাসীদের অমঙ্গল সাধন করা অভীম্ট, না তাদের পালনকর্তা তাদের মঙ্গল সাধন করার 
ইচ্ছা রাখেন! (১১) আমাদের কেউ কেউ সৎ কর্ম পরায়ণ এবং কেউ কেউ এরূপ নয়। 
আমরা ছিলাম বিভিন্ন পথে বিভক্ত । (১২) আমরা বুঝতে পেরেছি যে, আমরা পৃথিবীতে 
আল্লাহ্‌কে পরাস্ত করতে পারব না এবং পলায়ন করেও তাকে অপারক করতে পারব না। 
(১৩) আমরা ঘখন সুপথের নির্দেশ শুনলাম, তখন তাতে বিশ্বাস স্থাপন করলাম। অতএব, 
যে তার পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করে, দে লোকসান ও জোর-জবরের আশংকা 
করে না। (১৪) আমাদের কিছুসংখ্যক আজ্ঞাবহ এবং কিছু সংখ্যক অন্যায়কারী। যারা 
আজ্ঞাবহ হয়, তারা সৎপথ বেছে নিয়েছে। (১৫) আর যারা অন্যায়কারী, তারা তো 
জাহান্নামের ইন্ধন। (১৬) আর এই প্রত্যাদেশ করা হয়েছে যে, তারা যদি সত্যপথে কায়েম 
থাকত, তবে আমি তাদেরকে প্রচুর পানি বর্ষণে সিক্ত করতাম (১৭) যাতে এ ব্যাপারে 
তাদেরকে পরীক্ষা করি। পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার স্মরণ থেকে মূখ ফিরিয়ে 
নেগ্ন, তিনি তাকে উদীয়মান আযাবে পরিচালিত করবেন (১৮) এবং এই ওহীও করা হয়েছে 
যে, মসজিদসমূহ আল্লাহকে স্মরণ করার জন্য। অতএব তোমরা আল্লাহ্‌র সাথে কাউকে 
ডেকোনা। (১৯) আর ঘখন আল্লাহ্‌র বান্দা তাকে ডাকার জন্য দণ্ডায়মান হল, তখন অনেক 
জিন্ন তার কাছে ভিড় জমাল। (২০) বলুনঃ আমি তো আমার পালনকর্তাকেই ডাকি এবং 
তার সাথে কাউকে শরীক করি না। (২১) বলুনঃ আমি তোমাদের ক্ষতি সাধন করার ও 
সুপথে আনয়ন করার মালিক নই। (২২) বলুন $ আল্লাহ্‌র কবল থেকে আমাকে কেউ রক্ষা 
করতে পারবে না এবং তিনি ব্যতীত আমি কোন আশ্রয়স্থল পাব না। (২৩) কিন্তু আল্লাহ্‌র 
বাণী পৌছানো ও তার পয়গাম প্রচার করাই আমার কাজ। যে আল্লাহ, ও তার রস্লকে 
অসান্য করে, তার জন্য রয়েছে জাহান্নামের অগ্নি। তথায় তারা চিরকাল থাকবে। (২৪) 
এমন কি যখন তারা প্রতিশ্চৃত শাস্তি দেখতে পাবে, তখন তারা জানতে পারবে, কার সাহাখ্য- 
কারী দুর্বল এবং কার সংখ্যা কম । (২৫) বলুন £ আমি জানি না তোমাদের প্রতিশ্চত বিষয় 
আসন্ন না আমার পালনকর্তা এর জন্য কোন মেয়াদ স্থির করে রেখেছেন। (২৬) তিনি 
অদৃশ্যের জ্ঞানী । পরন্ত তিনি অদৃশ্য বিষয় কারও কাছে প্রকাশ করেন না (২৭) তার মনো- 
নীত রস্‌ল ব্যতীত। তখন তিনি তার অগ্রে ও পশ্চাতে প্রহরী নিযুক্ত করেন, (২৮) যাতে 
আল্লাহ্‌ জেনে নেন যে, রসূলগণ তাদের পালনকর্তার পয়গাম পৌছিয়েছেন কি না। রস্গূল- 
গণের কাছে যা আছে, তা তার জ্ঞানগোচর। তিনি সবকিছুর সংখ্যার হিসাব রাখেন । 


aaa am 





৫৮৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


তফসীরের সার-সংক্ষেপ 


শানে IT ঃ আয়াতসমূহের তফসীরের পূর্বে কয়েকটি ঘটনা জানা ۱ 
প্রথম ঘটনা এই £ রসূলুল্লাহ সো)-র নবুয়ত লাভের পূর্বে শয়তানরা আকাশে পৌছে 
ফেরেশতাদের কথাবার্তা শুনত। রসূলুল্লাহ (সা)-র নবুয়ত লাভের পর উল্কাপিণ্ডের 
মাধ্যমে তাদের গতিরোধ করা হল। এই অভাবিত ঘটনার কারণ অনুসন্ধান করতে যেয়ে 
একদল জিন্ন, রসূলুল্লাহ সো) পর্যন্ত পৌছেছিল। সূরা আহকাফে এ সম্পকে বর্ণনা করা 
হয়েছে। দ্বিতীয় ঘটনা এই £ মূর্খতা যুগে মানুষ সফরে থাকা অবস্থায় যখন কোন জঙ্গলে 
অথবা বিজন প্রান্তরে অবস্থান করত, তখন জিন দের সরদারের হিফাযত পাওয়ার বিশ্বাস 
নিয়ে এই কথাগুলো উচ্চারণ করত £ 


আমি এই‏ | عرز بعز یز هذا الوا د ی من شر سغها ء قو مک 

প্রান্তরের সরদারের আশ্রয় গ্রহণ করছি তার সম্প্রদায়ের নির্বোধ দুষ্টদের থেকে। তৃতীয় 

ঘটনা এই $ঃ রস্লুল্লাহ. সো)-র বদদোয়ার ফলে মক্কায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এই 

দুর্ভিক্ষ কয়েক বছর পর্যন্ত অব্যাহত ছিল। চতুর্থ ঘটনাঃ রসূলুল্লাহ্‌ (সা) ইসলামের দাও- 

ম্নাত শুরু করলে বিরোধী কাফিররা তার বিরুদ্ধে উঠে পড়ে লেগে যায়। প্রথমোক্ত দুটি 

ঘটনা তফসীরে দুররে মনস্ূর থেকে এবং শেষোক্ত দুটি ঘটনা তফসীরে ইবনে কাসীর 
থেকে নেওয়া হয়েছে। 


আপনি (তাদেরকে) বলুন £ আমার কাছে ওহী এসেছে যে, জিন্নদের একটি দল 
কোরআন শ্রবণ করেছে, অতঃপর (স্বজাতির কাছে ফিরে গিয়ে) তারা বলেছে 8 আমরা 
এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সৎপথ প্রদর্শন করে। ফলে আমরা তাতে 
বিশ্বাস স্থাপন করেছি। (বিষয়বস্তু দেখে কোরআন প্রতিপন্ন হয়েছে এবং মানব রচিত কালাম- 
সদৃশ নয় দেখে বিস্ময়কর প্রতিপন্ন হয়েছে)। আমরা (এখন থেকে) কখনও আমাদের 
পালনকর্তার সাথে কাউকে শরীক করব না। (এটা “বিশ্বাসস্থাপন করেছি" কথারই ব্যাখ্যা)। 
এবং তোরা নিম্নোদ্ধত বিষয়বস্ত সম্পর্কেও পরস্পরে আলাপ-আলোচনা করল 8) আরও 
বিশ্বাস করি যে, আমাদের পালনকর্তার শান উধ্র্বে। তিনি কোন পত্রী গ্রহণ করেননি এবং 
তার কোন সন্তান নেই। (কেননা এটা যুক্তিগতভাবে অসম্ভব। এটা “শরীক করব না’ 
কথার ব্যাখ্যা)। আমাদের মধ্যে যারা নির্বোধ, তারা আল্লাহ্‌ সম্পর্কে বাড়াবাড়ির কথাবাতা 
বলত। (অর্থাৎ স্ত্রী ও সন্তান-সন্ততি থাকা ইত্যাদি কথাবার্তা)। অথচ আমরা পূর্বে মনে 
করতাম মানুষ ও জিন্ন কখনও আল্লাহ্‌ সম্পর্কে মিথ্যা কথা বলবে না। (কেননা, এটা 
চরম ধৃষ্টতা । এতে তারা তাদের মুশরিক হওয়ার কারণ বর্ণনা করছে। অর্থাৎ অধিকাংশ 
জিন্ন ও মানব শিরক করত। এতে আমরা মনে করলাম যে, আল্লাহ, সম্পকে এর অধিক 
লোক মিথ্যা বলবে না। সে মতে আমরাও সে পথ অবলম্বন করলাম। অথচ যেকোন 
মানবগোজ্জীর একমত্য সত্যতার প্রমাণ নয় এবং প্রত্যেক এ্ঁকমত্যের অনুসরণ ওযর হতে 
পারে না। উপরোক্ত শিরক ছিল অভিন্ন ও ব্যাপক। এছাড়া কিছু সংখ্যক মানুষের একটি 
বিশেষ শিরক ছিল, যার ফলে জিন্নদের কুফর ও উঁদ্ধত্য বেড়ে যায়। তা এই যে,) অনেক 
মানুষ অনেক জিন্ন-এর আশ্রয় গ্রহণ করত। ফলে তারা জিন্নদের আত্মস্তরিতা আরও 


715۲ ۰ ৫৮৭ 


বাড়িয়ে দিত । (তারা এই অহমিকায় লিপ্ত হত যে, আমরা জিন্নদের সর্দার তো পূর্ব 
থেকেই ছিলাম, এখন মানুষও আমাদেরকে বড় মনে করে। এতে তাদের আত্মস্তভরিতা 
চরমে পৌছে এবং কুফর ও হঠকারিতায় আরও বাড়াবাড়ি শুরু করে। এপর্যন্ত তওহীদ 
সম্পকিত বিষয়বস্তু বণিত হয়েছে। অতঃপর রিসালত সম্পর্কে বলা হচ্ছেঃ অর্থাৎ জিন্নরা 
পরস্পরে আলোচনা করল) আমরা (পূর্ব অভ্যাস অনুযায়ী ) আকাশ পর্যবেক্ষণ করছি, অতঃ- 
পর দেখতে পেয়েছি যে, কঠোর প্রহরী অর্থাৎ প্রহরারত ফেরেশতা) ও উল্কাপিণ্ দ্বারা 
আকাশ পরিপূর্ণ । (অর্থাৎ এখন প্রহরা বসেছে, যাতে জিন্ূরা এশী সংবাদ নিয়ে যেতে 
না পারে এবং কেউ গেলে উল্কাপিগু দ্বারা বিতাড়িত করা হয়। ইতিপূর্বে) আমরা আকা- 
শের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শ্রবণার্থে বসতাম। (এসব ঘাঁটি আকাশগান্্রে কিংবা বায়ু- 
মণ্ডলে কিংবা মহাশন্যে হতে পারে। জিন্ন রা অতিশয় সূক্ষম এবং তাদের কোন ওজন নেই। 
তাই তারা এসব ঘাঁটিতে অবস্থান করতে সক্ষম; যেমন কতক পক্ষী বায়ুমণ্ডলে চলতে 
চলতে নিশ্চল হয়ে অবস্থান করতে পারে)। এখন কেউ শুনতে BIRT CN WIS 
উল্কাপিগুকে ۵ 6 পেতে থাকতে দেখে । [উল্কাপিণ্ড সম্পর্কে সূরা হিজরের দ্বিতীয় রুকুতে 
বিস্তারিত আলোচনা করা হয়েছে । রিসালত সম্পকিত এই বিষয়বস্তুর উদ্দেশ্য এই যে, 
আল্লাহ তা'আলা মোহাম্মদ (সা)-কে রিসালত দান করেছেন এবং বিভ্রান্তি দূর করার জন্য 
অতীন্ড্রিয়বাদের দরজা বন্ধ করে দিয়েছেন। সংবাদ ছুরি বন্ধ হওয়ার কারণেই এই জিন রা 
রসূলুল্লাহ সো)-র কাছে পৌছেছিল। প্রথম ঘটনা তাই বণিত হয়েছে। অতঃপর উল্লিখিত 
বিষয়বস্তু সমূহের পরিশিষ্ট বর্ণনা করা হচ্ছেঃ] আমরা জানি না (এই নতুন পয়গম্বর 
প্রেরণ দ্বারা) পৃথিবীবাসীদের অমঙ্গল সাধন করা অভীষ্ট, না তাদের পালনকর্তা তাদেরকে 
হিদায়ত করার ইচ্ছা রাখেন? (অর্থাৎ পয়গম্বর প্রেরণের সৃচ্টিগত উদ্দেশ্য জানা নেই। 
কারণ রসূলের অনুসরণ করলে সঠিক দিক নির্দেশ পাওয়া যায় এবং বিরোধিতা করলে 
ক্ষতি ও শাস্তি ভোগ করতে হয়। ভবিষ্যতে অনুসরণ হবে, না বিরোধিতা হবে তা আমাদের 
জানা নেই। ফলে পয়গম্বর প্রেরণ করে জাতিকে শাস্তি দেওয়া উদ্দেশ্য, না হিদায়ত 
করা উদ্দেশ্য, তা আমরা জানি না। একথা বলার কারণ সম্ভবত এই যে, তাদের অনু- 
মান ছিল তাদের সম্পূদায়ে মু'মিন কম হবে। কাজেই অধিকাংশ লোক শাস্তির যোগ্য হবে। 
এছাড়া জিন্নরা অদৃশ্যের খবর জানে না বলে তওহীদের বিষয়বন্ত জোরদার করা হয়েছে। 
কিছু সংখ্যক লোকের বিশ্বাস এই যে, জিন্নরা অদুশ্যের জান রাখে )। আমাদের কেউ 


কেউ (পূর্ব থেকেই) সৎ কর্মপরায়ণ এবং কেউ কেউ এরাপ নয়। (সার কথা) আমরা 
ছিলাম বিভিন্ন পথে বিভক্ত । (এমনিভাবে এই পয়গম্থরের খবর শুনে এখনও আমাদের 
মধ্যে উভয় প্রকার লোক আছে। আমাদের পথ এই যে,) আমরা বুঝতে পেরেছি আমরা 
পৃথিবীতে (অর্থাৎ পৃথিবীর কোন অংশে যেয়ে) আল্লাহ্‌কে পরাস্ত করতে পারব না এরং 
(অন্য কোথাও) পলায়ন করেও তাঁকে পরাভূত করতে পারব না। (পলায়ন করার অর্থ 


ATA 


পৃথিবী ছাড়া আকাশে চলে যাওয়া। এটা ৬৯০ টু! (5 এর বিপরীত হিসাবে বোঝা যায়। 


৫৮৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


۸ ۸ ASIANA 


অন্য এক আয়াতে তদ্র,প বলা হয়েছে $ سا | بمعجزین فى ال رض ولافی‎ 


۵ مس 
(৯)1--এর উদ্দেশ্যও সম্ভবত সতর্ক করা যে, আমরা কুফরী করলে আল্লাহ্‌র আযাব‏ * 


জর 


থেকে রক্ষা পাবনা। তাদের বিভিন্ন পথ বর্ণনা করার উদ্দেশ্য সম্ভবত এই যে,সত্য সুস্প্ট 
হওয়া সত্ত্বেও কারও কারও ঈমান না আনা সত্য যে সত্য এব্যাপারে কোন সন্দেহ সৃষ্টি 
করতে পারে না। কেননা, এটা চিরন্তন রীতি )। আমরা যখন সুপথের নির্দেশ শুনলাম 
তখন তাতে বিশ্বাস স্থাপন করলাম! অতএব যে (আমাদের মত ) তার পালনকর্তার প্রতি 
বিশ্বাস স্থাপন করবে, যে লোকসান ও জোর-জবরের আশংকা করবে না। (লোকসান 
হল কোন সৎকাজ অলিখিত থেকে যাওয়া এবং জোর-জবর হল যে গোনাহ করা হয়নি, 
তা লিখিত হওয়া। উৎসাহ প্রাদানই সম্ভবত এ কথার উদ্দেশ্য)। আমাদের কিছু সংখ্যক 
(a ভীতি প্রদর্শন ও উৎসাহ প্রদানের বিষয়বস্তু বোঝে) আজ্ঞাবহ (হয়ে গেছে) এবং 
কিছু সংখ্যক (পূর্বের ন্যায় ) বিপথগামী €হয়ে গেছে)। যারা আক্তাবহ হয়েছে, তারা 
সৎপথ বেছে নিয়েছে। (ফলে তারা সওয়াবের অধিকারী হবে)। আর যারা বিপথগামী, 
তারা জাহান্নামের ইন্ধন। €এ পর্যন্ত জিন্নদের কথাবার্তা সমাপ্ত হল। অতঃপর ওহীর 
আরও বিষয়বন্ত বর্ণনা করা হচ্ছে। অর্থাৎ আমাকে আরও ওহী করা হয়েছে যে) তারা 
(অর্থাৎ মন্কাবাসীরা ) যদি সত্যপথে কায়েম থাকত, তবে আমি তাদেরকে প্রচুর পানি 
বর্ষণে সিক্ত করতাম। যাতে এ ব্যাপারে তাদেরকে পরীক্ষা করি € যে, নিয়ামতের 
রুতক্ততা স্বীকার করে, না অরুতজ্ঞ হয়। উদ্দেশ্য এই যে, মক্কাবাসীরা যদি উপরে জিন্ন - 
দের উক্তিতে নিন্দিত শিরক না করত, তবে তৃতীয় ঘটনায় বণিত দুর্ভিক্ষ তাদের উপর 
চৈপে বসত না। কিন্তু তারা ঈমান আনার পরিবর্তে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই তারা 
দুর্ভিক্ষে পতিত হয়েছে। কুফরের শাস্তি মক্কাবাসীদের জন্যই বিশেষভাবে নয়; বরং) 

ষে ব্যক্তি তার পালনকর্তার স্মরণ (অর্থাৎ ঈমান ও আনুগত্য) থেকে মুখ ফিরিয়ে নেয়, 
আল্লাহ্‌ তা“আলা তাকে কঠোর আযাবে দাখিল করে। এবং এই ওহীও করা হয়েছে যে, 
সব সিজদা আল্লাহ্র হক। (অর্থাৎ কোন সিজদা আল্লাহকে করা এবং কোন সিজদা 
অপরকে করা জায়েয নয়; যেমন মুশরিকরা করত )। অতএব তোমরা আল্লাহ্‌র সাথে 
কারও ইবাদত করো না। (এতেও উপরোল্লিখিত তওহীদ সপ্রমাণ করা হয়েছে। এবং 
ওহীর এক বিষয়বন্ত এই যে) যখন আল্লাহ্‌র বান্দা অর্থাৎ রসূলুল্লাহ (সো) তার ইবা- 
দতের জন্য দণ্ডায়মান হয়, তখন তারা অের্থাৎ কাফিররা) তার কাছে ভিড় করার জন্য 
সমবেত হয় (অর্থাৎ বিস্ময় ও শল্তুতা হেতু প্রত্যেকেই এভাবে দেখে যেন এখনই জড়ো 
হয়ে হামলা করে বসবে। এটাও তওহীদের পরিশিষ্ট ! কেননা, এতে মুশরিকদের নিন্দা 
করা হয়েছে যে, তারা তওহীদকে স্বণা করে। অতঃপর এই বিস্ময় ও শত্রুতার জওয়াব 
দিতে গিয়ে বলা হচ্ছে 8) আপনি (তাদেরকে) বলুনঃ আমি তো কেবল আমার পালন- 
কর্তার ইবাদত করি এবং তাঁর সাথে কাউকে শরীক করি না। (অতএব এটা কোন বিস্ময় 
ও শন্তরতার বিষয় নয়। অতঃপর রিসালত সম্পর্কিত আলোচনা করা হচ্ছে 8) আপনি 


সূরা জিম, ৫৮৯১ 


(আরও) বলুনঃ আমি তোমাদের ক্ষতি সাধন করার ও সুপথে আনার মালিক নই। 
(অর্থাৎ তোমরা ঘে আমাকে আযাব আনার ফরমায়েশ কর, এর জওয়াব এই যে. আমার 
এরূপ ক্ষমতা নেই। এমনিভাবে কেউ কেউ বলে যে, আপনি তওহীদ ও কোরআনে কিছু 
পরিবর্তন করলে আমরা আপনাকে মেনে নিব। এর জওয়াবে ) আপনি বলুন £ ( আল্লাহ্‌ 
না করুন, আমি এরূপ করলে) আল্লাহ্‌র কবল থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে 
না এবং তিনি ব্যতীত আমি কোন আশ্রয়স্থল পাব না। (উদ্দেশ্য এই যে, কেউ স্বতঃপ্রণোদিত 
হয়ে আমাকে রক্ষা করবে না এবং আমি খুঁজে কোন রক্ষাকারী পাব না)। কিন্তু আল্লাহ্‌র 
বাণী পৌছোনো ও তীর পয়গাম প্রচার করাই আমার কাজ। (অতঃপর তওহীদ ও 
রিসালত উভয় বিষয় সম্পর্কে বলা হচ্ছে 8) যারা আল্লাহ্‌ ও তাঁর রস্লকে অমান্য করে, 
তাদের জন্য রয়েছে জাহান্নামের অগ্নি। তথায় তারা চিরকাল থাকবে । (কিন্তু কাফিররা 
এখন এসব বিষয়বস্ত দ্বারা প্রভাবান্বিত হয় না। এবং উল্টা মুসলমানদেরকে ঘৃণিত 
মনে করে। তারা এই মূর্খতা থেকে বিরত হবে না) এমন কি, যখন তারা প্রতিশ্ত শাস্তি 
দেখতে পাবে, তখন তারা জানতে পারবে কার সহায্যকারী দুর্বল এবং কার দল FY | 
(অর্থাৎ কাফিররাই দুর্বল ও কম হবে। অতঃপর কিয়ায়ত সম্পর্কে আলোচনা করা হয়েছে। 
কাফিররা অস্বীকারের ছলে কিয়ামত কবে হবে জিজ্ঞাসা করে। জওয়াবে) আপনি (তাদে- 
বকে) বলুনঃ আমি জানি না তোমাদের প্রতিশ্তত বিষয় আসন্ন, না আমার পালনকর্তা 
এর জন্য কোন মেয়াদ নিদিষ্ট করেছেন। (কিন্ত সর্বাবস্থায় সেটা সংঘটিত হবে। নিদিষ্ট 
সময় এটা অদৃশ্য বিষয়)। অদৃশ্যের ক্তানী তিনিই। AE অদৃশ্যের বিষয় তিনি কারও 
কাছে প্রকাশ করেন না, তার মনোনীত রসূল ব্যতীত। (অর্থাৎ কিয়ামতের সময় নির্ধারণ 
সম্পকিত জ্ঞান নবুয়তের সাথে সংশ্লিষ্ট নয়। তবে নবুয়ত সগ্রমাণকারী জ্ঞান যথা ভবিষ্য- 
দ্বাণী অথবা নবুয়তের শাখা-প্রশাখা دای تہج‎ যথা বিধি-বিধানের জ্তান এগুলো প্রকাশ 
করার সময়) তিনি তার অগ্রে ও পশ্চাতে প্রহরী ফেরেশতা প্রেরণ করেন, [যাতে শয়তান 
সেখানে পৌছতে না পারে এবং ফেরেশতাদের কাছে শুনে কারও কাছে বলতে না পারে। 
সেমতে রসূলুল্লাহ সো)-র জন্য এরূপ পাহারাদার ফেরেশতা চারজন ছিল। এ ব্যবস্থা এজন্য 
করা হয়, ] যাতে আল্লাহ্‌ (বাহ্যত ) জেনে নেন যে, ফেরেশতারা তাদের পালনকর্তার পয়গাম 
(রসূল পরন্ত) পেছিয়েছে কি না। আল্লাহ্‌ তা'আলা তাদের (অর্থাৎ প্রহরী ফেরেশতাদের) 
সব অবস্থা জানেন (তাই এ কাজে দক্ষ ফেরেশতা নিযুক্ত করেছেন)। তিনি সব কিছুর গণনা 
জানেন (সুতরাং ওহীর এক একটি অংশ তাঁর জানা আছে এবং তিনি সবগুলো সংরক্ষণ 
করেন। সারকথা এই যে, কিয়ামতের নিদিষ্ট সময় সম্পকিত ক্তান নবুয়তের ক্তান নয়। 
তাই কিয়ামতের নিদিষ্ট সময় না জানা নবুয়তের পরিপন্থী নয়। তবে নবুয়তের জ্ঞান 
আল্লাহ্‌র পক্ষ থেকে দান করা হয় এবং এতে কোন ভূলভ্রান্তির আশংকা থাকে না। অতএব 
তোমরা এসব জ্ঞান অর্জনে ব্রতী হও এবং বাড়তি বিষয়ের পিছনে পড়ো না)। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
A ^ w পাত 


শব্দটি তিন থেকে দশ পর্যন্ত সংখ্যা জ্ঞাপন করে। বণিত‏ غر نفر من الجن 


৫৯০ . তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


আছে যে, আয্লাতে আলোচিত জিন্নদের সংখ্যা নয় ছিল। তারা ছিল নছাবাইনের 
অধিবাসী । | 


জিন্নদের স্বরূপ ঃ$ জিন্নু আল্লাহ্‌ তা'আলার একপ্রকার শরীরী, আত্মাধারী ও মানুষের 
ন্যায় জ্ঞান এবং চেতনাশীল সৃষ্টজীব। তারা মানুষের দৃষ্টিগোচর নয় । একারণেই তাদেরকে ' 
জিন্ন বলা হয়। জিন্ন -এর শাব্দিক অর্থ গুপ্ত। মানবসৃষ্টির প্রধান উপকরণ যেমন মৃত্তিকা, 
তেমনি জিন্ন, সৃষ্টির প্রধান উপকরণ অগ্নি। এই জাতির মধ্যেও মানুষের ন্যায় নর ও নারী 
আছে এবং সন্তান প্রজননের ধারা বিদ্যমান আছে। কোরআন পাকে যাদেরকে শয়তান 
বলা হয়েছে, বাহ্যত তারাও জিন্নদের দুষ্ট শ্রেণীর নাম। জিন, ও ফেরেশতাদের অস্তিত্ব 
কোরআন ও সুন্নাহ্‌র অকাট্য বর্ণনা দ্বারা প্রমাণিত! এটা অস্বীকার করা কুফর।--( মাযহারী ) 


A IAT‏ سے حم زی 


এ 5221! ১%)---থেকে জানা গেল যে, এখানে বণিত ঘটনায় রসূলুল্লাহ (সা) 


জিন্নদেরকে স্বচক্ষে দেখেননি। আল্লাহ্‌ তা*আলা ওহীর মাধ্যমে তাকে অবহিত করেছেন। 


স্রা জিন্ন অবতরণের বিস্তারিত ঘটনা £ সহীহ্‌ বুখারা, মুসলিম, তিরমিযী ইত্যাদি 
কিতাবে হযরত ইবনে আব্বাস (রা) বর্ণনা করেন, এই ঘটনায় রসূলুল্লাহ (সা) ۶ 
ইচ্ছাকৃতভাবে কোরআন শোনাননি এবং তিনি তাদেরকে দর্শনও করেননি । এই ঘটনা 
তখনকার, খন শয়তানদেরকে আকাশের খবর শোনা থেকে উল্কাপিণ্ডের মাধ্যমে প্রতিহত 
করা হয়েছিল। এ সময়ে জিন্নরা পরস্পরে পরামর্শ করল যে, আকাশের খবরাদি শোনার 
ব্যাপারে বাধাদানের এই ব্যাপারটি কোন আকস্মিক ঘটনা মনে হয় না। পৃথিবীতে অবশ্যই 
কোন নতুন ব্যাপার সংঘটিত হয়েছে। অতঃপর তারা স্থির করল যে, পৃথিবীর পূব-পশ্চিমে 
ও আনাচে-কানাচে জিন্নদের প্রতিনিধিদল প্রেরণ করতে হবে। যথাযথ খোজাখুজি করে 
এই নতুন ব্যাপারটি কি, তা জেনে আসবে । হেজাষে প্রেরিত তাদের প্রতিনিধিদল যখন 
নাখলা’ নামক স্থানে উপস্থিত হল, তখন রসূলুল্লাহ (সা) সাহাবীগণকে সাথে নিয়ে ফজরের 
নামায পড়ছিলেন। 


জিন্নদের এই প্রতিনিধিদল নামাযে কোরআন পাঠ স্তনে পরস্পয়ে শপথ করে বলতে 
লাগল ¢ এই কালামই আমাদের ও আকাশের খবরাদির মধ্যে অগ্তরায় হয়েছে । তারা 


AA سم‎ তি 


সৈখান থেকে প্রত্যাবর্তন করে স্বজাতির কাছে ঘটনা বিবৃত করল এবং বলল : !نا سمعنا‎ 


سے 


দি 15‏ سس م 
ও 1)5 আল্লাহ. তা'আলা এসব আয়াতে সমস্ত ঘটনা সম্পর্কে তাঁর রসূলকে‏ عجبا 


অবহিত করেছেন। 

আবু তালেবের ওফাত ও রস্লুল্লাহ্‌ (সা)-র তায়েফ গমন £ অধিকাংশ তফসীর- 
বিদ বলেনঃ আব্‌ তালেবের মৃত্যুর পর রসূলুজ্লাহ্‌ (সা) মন্ধায় অসহায় ও অভিভাবকহীন 
হয়ে পড়েন। তখন তিনি 2۳9155 অত্যাচার ও নিপীড়নের মুকাবিলায় তায়েফের সকীফ 
গোত্রের সাহায্য লাভের উদ্দেশ্যে একাকীই তায়েফে গমন করলেন | মুহাম্মদ ইবনে ইসহাক 


731 ও ৫৯১ 


রে) বর্ণনা করেন, রসূলুল্লাহ সো) তায়েফে পৌছে সক্কীফ গোত্রের সরদার ও অস্তান্ত 
ভ্রাতুন্রয়ের কাছে গেলেন। এই ভ্রাতন্রয় ছিল ওমায়রের পুন্র আবদে ইয়়ালীল, সউদ ও 
হাবীব। তাদের গৃহে একজন কুরাইশ মহিলা ছিল। রসূলুল্লাহ্‌ (সা) তাদেরকে ইসলামের 
দাওয়াত দিলেন এবং স্বগোত্রের নিপীড়নের কাহিনী বর্ণনা করে তাদের কাছে সাহায্য 
প্রার্থনা করলেন। কিন্তু জওয়াবে ভ্রাত্ন্ত্রয় অশোভন আচরণ করে এবং তার সাথে কথা বলতে 
অস্বীকার করে। | 


সক্কীফ গোন্রের গণ্যমান্য তিন ব্যক্তির কাছ থেকে নিরাশ হয়ে রসূলুল্লাহ (সা) 
বললেন ঃ8 আপনারা যদি আমাকে সাহায্য না-ই করেন, তবে কমপক্ষে আমার আগমনের 
কথা কুরাইশদের কাছে প্রকাশ করবেন না। উদ্দেশ্য এই ছিল যে, কুরাইশরা জানতে 
পারলে অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিবে। কিন্তু তারা একথাও মানল না বরং 
গোত্রের দুষ্ট লোকদেরকে তার উপর লেলিয়ে দিল। তারা তাকে গালিগালাজ করল ও 
তার পিছু পিছু হট্টগোলের সৃম্টি করতে থাকল। রসূলুল্লাহ (সা) তাদের উৎপাত থেকে 
আত্মরক্ষার উদ্দেশ্যে একটি আঙ্গুর বাগানে প্রবেশ করলেন। বাগানের মালিক ওতবা শায়বা 
বাগানে উপস্থিত ছিল। তখন দুম্টরা তাঁকে ছেড়ে ফিরে গেল। রসূলুল্লাহ (সা) আঙ্গুর 
বৃক্ষের ছায়ায় বসে গেলেন। ওতবা ও শায়বা ভ্রাতদ্বয় তাকে দেখছিল। তারা আরও 
লক্ষ্য করছিল যে, গোত্রের দুষ্ট লোকদের হাতে তিনি উৎপীড়িত হয়েছেন। ইতিমধ্যে সেই 
কুরাইশী মহিলাও বাগানে রসূলুল্লাহ (সা)-র সাথে সাক্ষাৎ করল । তিনি মহিলার কাছে 
তার শ্বশুরালয়ের লোকদের মন্দ ব্যবহারের কথা উল্লেখ করলেন। | 


এই বাগানে বসে রসূলুল্লাহ সো) যখন কিছুটা স্বস্তি লাভ করলেন, তখন আল্লাহর 
দরবারে দুই হাত তুলে দোয়া করতে লাগলেন। এরূপ অভিনব ভাষায় দোয়া তিনি আর কখনও 
করেছেন বলে বণিত নেই। দোয়াটি এই ۶ 


| للْهم انی ও 29 20 ০০ একা এ‏ حهلتی و هوانی علی النا س 
৯৯) 1০5‏ الرا حمین و ا نت رب المستضعنهی فانت ر ہی الى من 
تکلنی الی بعید یتجهمنی | و | لی عد و ملکته | مری ০০০৮ এ‏ ساخطا 
علی فلا ابالی و لکرن عافییتی هی او سع لی اعوز بنور و جهک الد ی 
| شر قت له الظلما ن و لح عليۃ أ سر الد نھا والاخرۃ سن ان تنزل بی 
فضبک لک العتبی حقی ثرفی و لاحول و لا قوة اا بک - 
অর্থাৎহে আল্লাহ্‌! আপনার কাছে আমি আমার শক্তির দুর্বলতার, কৌশলের স্বল্পতার‏ 
এবং লোকচক্ষতে হেয়তার অভিযোগ করছি। আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু এবং আপনি দুর্বলদের‏ 
সহায়, আপনিই আমার পালনক্রর্তা। আপনি আমাকে কার কাছে সমর্পণ করেন---পরের‏ 
কাছে? যে আমাকে আক্রমণ করে; না কোন শত্রুর কাছে, যাকে আমার মালিক করে দিয়েছেন‏ 


(ফেলে যা ইচ্ছা, তাই করবে?) আপনি যদি আমার প্রতি অসন্তট না হন, তবে আমি কোন 
কিছুরই পরওয়া করি না। আপনার নিরাপত্তা আমার জন্য শ্রেষ্ঠ আশ্রয় । (আমি তা চাই ।) 


৫৯২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


আমি আপনার নূরের আশ্রয় গ্রহণ করি, যণ্দ্বারা সমস্ত অন্ধকার আলোকোড্জুল হয়ে যায় এবং 
ইহকাল ও পরকালের সব কাজ সঠিক হয়ে যায়। আশ্রয় গ্রহণ করি আপনার গযবে পতিত 
হওয়া থেকে । আপনাকে সন্তষ্ট করাই আমাদের কাজ। আমরা কোন অনিষ্ট থেকে 
বাঁচতে পারি না এবং কোন পুণ্য অর্জন করতে পারি না আপনার সাহায্য ব্যতিরেকে ।--মোষ- 
হারী ) 

ওতবা ও শায়বা ভ্রাতদ্বয় এই অবস্থা দেখে দয়াদ্র হল এবং “আদ্দাস' নামক তাদের 
এক খুষ্টান গোলামকে ডেকে বলল ঃ একগুচ্ছ আঙ্গুর একটি পান্রে রেখে এঁ ব্যক্তির কাছে 
নিয়ে যাও এবং তাকে তা খেতে বল। গোলাম তাই করল । সে আঙ্গরের পানর রসূলুল্লাহ্‌ (সা)-র 
সামনে রেখে দিল। তিনি বিসমিল্লাহ বলে পাত্রের দিকে হাত বাড়ালেন। “আদ্দাস এই দৃশ্য 
দেখে বলল £ আল্লাহ্‌র কসম, বিসমিল্লাহির রহমানির-রাহিম বাক্যটি তো এই শহরের 
অধিবাসীরা বলে না। অতঃপর রসূলুল্লাহ (সো) তাকে জিজ্ঞাসা করলেন $ আদ্দাস, তুমি 
কোন্‌ শহরের অধিবাসী? তোমার ধর্ম কি£ আদ্দাস বলল £ আমি খৃস্টান এবং আমার 
জন্মস্থান ‘নায়নুয়া’ শহরে । রসূলুল্লাহ্‌ (সা) বললেন £ ভাল কথা। তাহলে তুমি আল্লাহ্র 
সংৎবান্দা ইউনুস ইবনে মাতা’ (আ)-র শহরের অধিবাসী । সে বলল £ আপনি ইউনুস ইবনে 
মাতাকে চিনেন কিরূপে £ রসূলুল্লাহ, (সা) বললেন, তিনি তো আমার ভাই। কেননা, তিনি 
যেমন আল্লাহ্‌র নবী, তেমনি আমিও আল্লাহ্‌র নবী । 


একথা শুনে আদ্দাস রসূলুল্লাহ সো)-র পদতলে লুটিয়ে পড়ল এবং তার মস্তক 
ও হস্তপদ চুম্বন করল। ওতবা ও শায়বা দূর থেকে এই দৃশ্য দেখছিল। তাদের একজন 
অপরজনকে বলল £ লোকটি তো আমাদের গোলামকে নম্ট করে দিল। অতঃপর আদ্দাস 
তাদের কাছে ফিরে এলে তারা বলল : আদ্দাস, তুমি লোকটির হস্তপদ চুম্বন করলে কেন? 
সে বলল ¢ আমার প্রভুগণ, এসময়ে পৃথিবীর বুকে তাঁর চেয়ে উত্তম কোন মানুষ নেই। তিনি 
আমাকে এমন একটি কথা বলেছেন, যা নবী ব্যতীত কারও বলার সাধ্য নেই। তারা 
বললঃ আরে পাজী, লোকটি তোমাকে ধর্মচ্যুত না করে দেয়নি তো। তোমার ধর্ম তো সর্বা- 
বস্থায় তার ধর্মের চেয়ে ভাল। 


এরপর তায়েফবাসীদের পক্ষ থেকে নিরাশ হয়ে রস্লুল্লাহ্‌ সো) মন্কাভিমুখে রওয়ানা 
হয়ে গেলেন। ফেরার পথে তিনি 'নাখলা' নামক স্থানে অবস্থান করে শেষরান্রে তাহা- 
জ্দের নামায শুরু করেন। ইয়ামেনের নছীবাইন শহরের জিন্নদের এই প্রতিনিধিদলও 
তখনসেখানে অবস্থানরত ছিল। তারা কোরআন পাঠ শুনল এবং শুনে বিশ্বাস স্থাপন করল। 
অতঃপর তারা স্বজাতির কাছে ফিরে গিয়ে ঘটনা বর্ণনা করল। আলোচ্য, আয়াতসমূহে 
আল্লাহ্‌ তা'আলা তারই আলোচনা করেছেন ।--€ মাযহারী ) 

জনৈক সাহাবী জিন্ন -এর ঘটনা ঃ ইবনে জওষী রে) “আছ-ছফওয়া' গ্রন্থে হযরত 
সহল ইবনে আবদুল্লাহ রো) থেকে বর্ণনা করেন, তিনি এক জায়গায় জনৈক বৃদ্ধ NTT 
বায়তুলাহ্‌র দিকে মুখ করে নামায পড়তে দেখেন। সে পশমের জোব্বা পরিহিত ছিল। 
হযরত সহল রো) বলেন £ নার্মায সমাপনান্তে আমি তাকে সালাম করলে সে জওয়াব 
দিল ও বললঃ তুমি এই জোব্বার চাকচিক্য দেখে বিস্মিত হচ্ছ? জোব্বাটি সাতশ বছর 


সূরা জিন্ন, ৫৯৩ 


ধরে আমার গায়ে আছে। এই জোব্বা পরিধান করেই আমি হযরত ঈসা (আ)-র সাথে 
সাক্ষাৎ করেছি। অতঃপর এই জোব্বা গায়েই আমি মুহাম্মদ সা)-এর দর্শন লাভ করেছি। 
2275 ] সম্পর্কে “সূরা জিন্ন” অবতীর্ণ হয়েছে, আমি তাদেরই একজন ।---(মাযহারী ) 


হাদীসে বণিত লায়লাতুল-জিন্ন-এর ঘটনায় আবদুল্লাহ্‌ ইবনে মসউদ রো)-কে 
সাথে নিয়ে রসূলুল্লাহ সো)-র ইচ্ছারুতভাবে জিন্নদের কাছে ধর্ম প্রচারের উদ্দেশ্যে মন্ধার 
অদূরে জঙ্গলে যাওয়া এবং কোরআন শোনানো উল্লিখিত আছে। এটা বাহ্যত সূরাক্প 
বণিত কাহিনীর পরবতী ঘটনা । আল্লামা খাফফাযী বর্ণনা করেন, নির্ভরযোগ্য হাদীস 
দ্বারা প্রমাণিত আছে যে, জিন্নদের প্রতিনিধিদল রসূলুল্লাহ (সা)-র কাছে একবার দু'বার 
নয়---ছয় বার আগমন করেছিল। অতএব সুরার বর্ণনা ও হাদীসের বর্ণনার মধ্যে কোন 
বৈপরীত্য নেই। 


পাপা Br পা ডন 


১-_১এ* শব্দের অর্থ শান, অবস্থা। আল্লাহ্‌ তা'আলার‏ ئن تعا لی ১) ১৭‏ ر پا 
OE | পা‏ 
1০০ -অর্থাৎ আল্লাহ্‌র শান BÎ | এখানে সর্বনামের পরিবর্তে‏ لی جل 5 জন্য বলা হয়‏ 


৮১) শব্দ ব্যবহার করা হয়েছে মাত্র । এতে শান উধ্র্ব হওয়ার প্রমাণও এসে গেছে। 
কেননা, যিনি স্ম্টির পালনকর্তা, তাঁর শান যে উধের্বে, তা বলাই বাহল্য। 


سے ت رک م سر مرو پر و তা‏ ووم AAS A SAS BS 915 ere‏ 
এ 598৩) ৯১19‏ سٹھھنا علی الله شلطا وآ ا نا ظننا ان لس تقو ل 
পাতি ও‏ 


ص 4 
£|__৮ শব্দের অর্থ অবান্তর কথা, অন্যায় ও জুলুম।‏ ا نس و الجن على الله كذ پا 


উদ্দেশ্য এই যে, মু'মিন জিন্ন রা এ পর্যন্ত কুফর ও শিরকে লিপ্ত থাকার অজুহাত বর্ণনা করে 
বলেছে ঃ আমাদের সম্পূদায়ের নির্বোধ লোকেরা আল্লাহ্‌র শানে অবাস্তব কথাবার্তা বলত। 
অথচ আমরা মনে করতাম না যে, কোন মানব অথবা জিন্ন আল্লাহ্‌ সম্পর্কে মিথ্যা কথা 
বলতে পারে । তাই বোফাদের কথায় আমরা আজ পর্যন্ত কুফর ও শিরকে লিপ্ত ছিলাম। 
এখন কোরআন শুনে আমাদের চক্ষু খুলেছে। 


- الا ۵ ۵ مه‎ 020 ৩.) 51 
৪৮2. 


(55১ এ. আয়াতে মুমিন জিন্নরা বলেছে $ মূর্খতা যুগে মানুষ যখন কোন বিজন 


প্রান্তরে অবস্থান করত, তখন প্রান্তরের জিন্নদের আশ্রয় গ্রহণ করত। এতে জিন্নরা মনে 
করে বসল, আমরা মানবের চেয়ে CSI মানবও আমাদের আশ্রয় গ্রহণ করে। এতে 
জিন্নদের পথভ্রষ্টতা আরও বেড়ে যায়। 


জিন্নদের প্রেরণায় হযরত রাফে ইবনে ওমায়র (রা)-এর ইসলাম গ্রহণ £ তফসীরে- 


মাযহারীতে আছে “হাওয়াতিফুল-জিন্ন” কিতাবে হযরত রাফে ইবনে ওমায়র (রা) সাহাবীর 
چ۹‎ 


৫৯৪  তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


ইসলাম গ্রহণের অন্যতম কারণ বণিত আছে। তিনি বলেন £ এক রান্রিতে আমি মরুভূমিতে 
সফর করছিলাম। হঠাৎ নিদ্রাভিভূত হয়ে আমি উট থেকে নেমে গেলাম এবং ঘুমিয়ে পড়- 


লাম। ঘুমের পূর্বে আমি স্থগোন্রের অভ্যাস অনুায়ী এই বাক্য উচ্চারণ করলাম ৪১ تی | عو‎ | 
بعظهم هذا الواد ی‎ অর্থাৎ আমি এই প্রান্তরের জিন্স, সরদারের আশ্রয়গ্রহণ করছি। 


অতঃপর আমি স্বপ্নে দেখলাম, এক ব্যক্তির হাতে একটি অস্ত্র। সে আমার উটের বুকে 
তদ্দ্বারা আঘাত করতে চায়। আমি ত্রস্ত হয়ে উঠে পড়লাম এবং ডানে-বামে দৃষ্টিপাত করে 


কিছুই দেখতে পেলাম না। মনে মনে বললাম ঃ 


এটা শয়তানী কুমন্ত্রণা, আসল স্বপ্ন নয়। অতঃপর নিদ্রায় বিভোর হয়ে গেলাম। পুনরায় 
সেই স্বপ্ন দেখে উঠে পড়লাম। এবারও উটের চতুষ্পার্থে কিছুই দেখলাম না কিন্তু উটটি 
কেন জানি থরথর করে কাঁপছিল। আমি আবার নিদ্রিত হয়ে সেই একই স্বপ্ন দেখলাম। 
জাগ্রত হয়ে দেখি, আমার উটটি ছটফট করছে এবং একজন যুবক বর্শা হাতে দাঁড়িয়ে 
আছে। আমি স্বপ্নে যে যুবককে দেখেছিলাম, সে সেই جو‎ সাথে সাথে দেখলাম, 
জনৈক বৃদ্ধ যুবকের হাত ধরে রেখেছে এবং উটকে আঘাত হানতে নিষেধ করছে। ইতি- 
মধ্যে তিনটি বন্য গর্দভ সামনে এসে গেলে রূদ্ধ যুবককে বললঃ এই তিনটির মধ্যে যেটি 
তোমার পছন্দ হয়, নিয়ে যাও এবং এই লোকটির উট ছেড়ে দাও! যুবক একটি বন্য 
গর্দভ নিয়ে চলে গেল। অতঃপর বৃদ্ধ আমাকে বললঃ হে বোকা মানব! তুমি কোন 
প্রান্তরে অবস্থান করে যদি জিন্নদের উপদ্রব আশংকা কর, তবে এ কথা বলো ঃ 

অর্থাৎ আমি এই প্রান্তরের ভয় ও‏ اعو ১‏ بالل رب محمد من هول هدا الوادی 
অনিষ্ট থেকে মুহাম্মদের পালনকর্তা আল্লাহ্‌র আত্্রয় প্রার্থনা করি। এরপর কোন জিন্ন-এর‏ 
আশ্রয় গ্রহণ করো না। কেননা, সেদিন গত হয়ে গেছে, যখন মানুষ জিন্নদের আশ্রয় গ্রহণ‏ 
করত। আমি রূদ্ধকে জিক্তাসা করলাম $ মুহাম্মদ কে? সে বললঃ ইনি আরব নবী‏ 
--প্রাচ্যেরও নন, প্রতীচ্যেরও নন। তিনি সোমবারে প্রেরিত হয়েছেন। আমি জিজ্ঞাসা‏ 
করলাম, তিনি কোথায় থাকেন? সে বলল £ ইনি খর্জর-বস্তি ইয়াসরিবে (মদীনায় )‏ 
থাকেন। অতঃপর প্রত্যষেই আমি মদীনার পথ ধরলাম। দ্রচত উট হাঁকিয়ে অল্প সময়ের‏ 
মধ্যে মদীনায় পৌছে গেলাম। রূসূলে করীম (সা) আমাকে দেখে আমার আদ্যোপান্ত‏ 
ঘটনা বলে দিলেন এবং আমাকে ইসলামের দাওয়াত দিলেন। আমি মুসলমান হয়ে গেলাম।‏ 
সায়ীদ ইবনে জুবায়র রো) এই ঘটনা বর্ণনা করে বলতেন £ আমাদের মতে এই ঘটনা‏ 


لاک سے سے ۔ح ‏ ۔ں ہے LAS AST‏ 


6 و وا نک کان رجا ل من الا دس يعون ون সম্পর্কে কোরআন পাকে‏ 


নাযিল হয়েছে। 
سا رم 6 و و عم‎ Lee ALI পণ পে ART Br 
ید او شهبا‎ ১753০ ৩338 2 Cn LL ST 


অভিধানে £ aw শব্দের অর্থ যেমন আকাশ, তেমনি মেঘমালা অর্থেও এর ব্যবহার ব্যাপক 
ওসুবিদিত। এখানে বাহ্যত এই অর্থই বোঝানো হয়েছে। 


সূরা জিন, ৫৯৫ 


জিন্নরা আকাশের সংবাদ শোনার জন্য মেঘমালা পর্যন্ত গমন করতো---আকাশ 
পর্যন্ত নয় ঃ জিন্ন ও শয়তানরা আকাশের সংবাদ শোনার জন্য আকাশ পর্যন্ত যাওয়ার 
অর্থ মেঘমালা পর্যন্ত যাওয়া । এর প্রমাণ বুখারীতে বণিত হযরত আয়েশা (রা)-র এই 
হাদীস $ 


০7০ ৩১০) قا لمت سمعرت و سو ل الله صلی الله عله و سلم تال آن‎ 
 قرتسنن فى العنا ن و هو السا ب فثذ كر الامرالذ ى قضى فى السما ء‎ 
8৫ ৩৬ ৪৮০3০ 52 ০৪৮ এ جه الی الکها‎ 9০5 ১০৯৮০ آلشیاطین السمع‎ 
হযরত আয়েশা রো) বলেন £$ আমি রসূলুল্লাহ সো)-কে বলতে শুনেছি---ফেরেশ- 
তারা ‘ইনান’ অর্থাৎ মেঘমালা পর্যন্ত অবতরণ করে। সেখানে তারা আল্লাহ্‌র জারিকৃত 
সিদ্ধান্তসমূহ পরস্পরে আলোচনা করে। শয়তানরা এখান থেকে এগুলো চুরি করে অতী- 
ন্দ্রিয়বাদীদের কাছে পৌছিয়ে দেয় এবং তাতে নিজেদের পক্ষ থেকে শত শত মিথ্যা বিষয় 
সংযোজন করে দেয়।---(মাযহারী ) 


বুখারীতেই আবূ হুরায়রা (রা)-র এবং মুসলিমে হযরত ইবনে আব্বাস (রা)- 
এর রেওয়ায়েত থেকে জানা যায় যে, এই ঘটনা আসল আকাশে সংঘটিত হয়েছে। আল্লাহ্‌ 
তাআলা যখন আকাশে কোন হুকুম জারি করেন, তখন সব ফেরেশতা আনুগত্যসূচক পাখা 
নাড়া দেয়। এরপর তারা পরস্পরে সে বিষয়ে আলোচনা করে। খবরচোর শয়তানরা 
এই আলোচনা শুনে নেয় এবং তাতে অনেক মিথ্যা সংযোজন করে অতীন্দ্রিয়বাদীদের কাছে 
পেছিয়ে দেয় । ) 

এই বিষয়বস্ত হযরত আয়েশা (রা)-র হাদীসের পরিপন্থী নয়। কেননা, এ থেকে 
প্রমাণিত হয় না যে, শয়তানরা আসল আকাশে পৌছে খবর চুরি করে। বরং এটা সম্ভবপর 
যে, এসব খবর পর্যায়ক্রমে আকাশের ফেরেশতাগণের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর ফেরে- 
শতাগণ মেঘমালা পর্যন্ত এসে সে সম্পর্কে আলোচনা করে। এখান থেকে শয়তানরা তা 
চুরি করে। পূর্বোক্ত হাদীসে তাই বলা হয়েছে ।---€ মাযহারী ) | 


সারকথা, রসূলুল্লাহ (সা)-র নবুয়ত লাভের পূর্বে আকাশের খবর চুরির ধারা 
বিনা বাধায় অব্যাহত ছিল। শয়তানরা নিবিদঘ্বে মেঘমালা পর্যন্ত পৌছে ফেরেশতাগণের 
কাছে শুনে নিত। কিন্তু রস্লুল্লাহ্‌ সো)-র নবুয়ত লাভের সময় তাঁর ওহীর হিফাষ- 
তের উদ্দেশ্যে চুরির সুযোগ বন্ধ করে দেওয়া হল এবং কোন শয়তান খবর চুরির নিয়তে 
উপরে গেলে তাকে লক্ষ্য করে ভ্বলস্ত উলকাপিগু নিক্ষিপ্ত হতে লাগল। চোর বিতাড়নের 
এই নতুন উদ্যোগ দেখেই শয়তান ও জিন্নরা চিন্তিত হয়ে কারণ অনুসন্ধানের জন্য পৃথিবীর 
কোণে কোণে সন্ধানকারী দল প্রেরণ করেছিল। অতঃপর “নাখলা” নামক স্থানে একদল 
জিন্ন, রসূলুল্লাহ সো)-র কাছে কোরআন শুনে ইসলাম গ্রহণ করেছিল, যা আলোচ্য সূরায় 
বণিত হয়েছে। ۱ 


৫৯৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ۱ অষ্টম খণ্ড 


উচ্কাপিণ্ড পূর্বেও ছিল কিন্তু রস্লুল্লাহ (সা)-র আমল থেকে একে শয়তান 
বিতাড়নের কাজে ব্যবহার করা হচ্ছে ঃ প্রচলিত ভাষায়. ৮ ৮ » 08 বলা হয় 
তারকা বিচ্যুতিকে। আরবীতে এরজন্য ৮৮5 5 1 ৮১ ৮5৪১ 1 শব্দ ব্যবহৃত হয়। এই 


তারকা-বিচ্যুতির ধারা প্রাচীনকাল থেকেই অব্যাহত আছে। অথচ আয়াত থেকে জানা 
যায় যে, এটা রসূলুল্লাহ (সা)-র আমলের বৈশিষ্ট্য । এর জওয়াব এই যে, উলকাপিণ্ডের 
অস্তিত্ব পর্ব থেকেই ছিল। এর স্বরূপ সম্পর্কে বৈজানিকদের ভাষ্য এই যে, ভূপৃষ্ঠ থেকে 
কিছু আগ্নেয় পদার্থ শন্যমণ্ডলে পৌছে এবং এক সময়ে তা প্রত্রলিত হয়ে যায়। এটাও 
সম্ভবপর যে, কোন তারকা অথবা গ্রহ থেকে এই আগ্নেয় পদার্থ নির্গত হয়। যাই হোক 
না কেন, জগতের আদিকাল থেকেই এর অস্তিত্ব বিদ্যমান। তবে এই আগ্নেয় পদার্থকে 
শয়তান বিতাড়নের কাজে ব্যবহার রসূলুল্লাহ, (সা)-র নবুয়ত লাভের সময় থেকে শুরু 
হয়েছে। দুষ্ট সব উল্কাপিগুকে একাজে ব্যবহার করাও জরুরী নয়। সুরা হিজরে এর 
বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। 


عو س سم 7206 AeA A‏ 3 


অর্থাৎ খবর চুরি বন্ধ করার কারণ দ্বিবিধ হতে পারে---১. পৃথিবীবাসীকে শাস্তি দেওয়া, 
যাতে তারা আকাশের খবরাদি না পায়, ২. তাদের হিদায়তের ব্যবস্থা করা, যাতে জিন্ন 
ও শয়তান আল্লাহ্‌র ওহীতে কোনরূপ বিঘ্ন স্ৃন্টি করতে না পারে। 


Or wee 5 তা 3 Adee ৬০৩05 A ۳ 

অর্থ‏ ۰۲5 بکس - نمی $8 58 من ES SBR‏ بخسا و لا رهقا 
প্রাপ্য অপেক্ষা কম দেওয়া এবং ৯) শব্দের অর্থ লাঞ্কুনা ও অপমান। উদ্দেশ্য এই যে,‏ 
মুমিনের প্রতিদান কম দেওয়া হবে না এবং পরকালে তার কোন লাঞ্না হবে না।‏ 


€্ট তো পা ASNT 


1১. ১৯৬৯০ শবটি ১৯‏ | ن امسا جد لھ فلا تد عو ۱ صع | لله احدا 


এর বহুবচন। এর এক অর্থ উপাসনালয় হতে পারে। আয়াতের অর্থ এই যে, মসজিদ- 
সমূহ কেবল আল্লাহ্‌র ইবাদতের জন্য নিমিত হয়েছে। অতএব তোমরা মসজিদে যেয়ে 
আল্লাহ্‌ ব্যতীত অন্য কাউকে সাহায্যের জন্য ডেকোনাঃ যেমন ইহুদী ও খৃস্টানরা তাদের 
উপাসনালয়সমূহে এধরনের শির্কী করে থাকে । সুতরাং আয়াতের সারমর্ম এই যে, 
মসজিদসমূহকে ভ্রান্ত বিশ্বাস ও মিথ্যা কর্মকাণ্ড থেকে পবিভ্র রাখতে হবে। 


এছাড়া ৯৩৮৯০ শব্দটি এখানে ৮০৮০ ) ০০ হয়ে সিজদার অর্থেও হতে পরে। 
এমতাবস্থায় আয়াতের অর্থ এই হবে যে, সকল সিজদা আল্লাহ্‌র জন্যই নিদিস্ট। যে ব্যক্তি 


আল্লাহ্‌ ব্যতীত অপরকে সাহায্যের জন্য ডাকে, সে যেন তাকে সিজদা করে। অতএব 
অপরকে সিজদা করা থেকে বিরত থাক। 


উম্মতের ইজমা তথা এঁকমত্যে আল্লাহ ব্যতীত অপরকে সিজদা করা হারাম এবং 
ফোন কোন আলিমের মতে কুফর । 


সূরা জিম, ৫৯৭ 


ela ILLIA ے8‎ ALA AAA 


ar‏ قل! ناد ری ا قرب سا نو عد و ن | م یجعل (ه ویی | مدا 


প্রথম আয়াতে আল্লাহ্‌ তা‘আলা 878۲8 আদেশ করেছেন, যে সব অবিশ্বাসী আপনাকে 
কিয়ামতের নিদিষ্ট দিন তারিখ বলে দেওয়ার জন্য পীড়াপীড়ি করে, তাদেরকে বলে দিন و‎ 
কিয়ামতের আগমন ও হিসাব-নিকাশ নিশ্চিত কিন্তু তার নিদিষ্ট দিন তারিখ আল্লাহ্‌ 
তা“আলা কাউকে বলেননি । .তাই আমি জানি না কিয়ামতের দিন আসন্ন না আমার পালন- 
কর্তা এর জন্য দীর্ঘ মেয়াদ নিদিষ্ট করে দিবেন । দ্বিতীয় আয়াতে এর দলীল বর্ণনা করা 


سے و9 ت ص و ر وہ حم Gr wr‏ 


হয়েছে যে, 1১৩০1 ৬৪০ ০৩ 1952 05 আস) عا لہ‎ অর্থাৎ আমার না জানার কারণ 
{ লা 


এই যে, আমি ‘আলেমুল-গায়েব’ নই বরং আলেমুল গায়েব বিশেষণটি একমাত্র আল্লাহ্‌ 
তা‘আলার বিশেষ গুণ। আর তিনি এ ব্যাপারে কাউকে অবহিত করেন না। 


এখানে কোন নির্বোধ ব্যক্তির মনে প্রশ্ন দেখা দিতে পারে যে, রসূলুল্লাহ (সা) যখন 
কোন গায়ব বা অদৃশ্য বিষয়ের জান রাখেন না, তখন তিনি রসূল হলেন কিরূপে ঃ কেননা, 
রসূলের কাছে আল্লাহ্‌ তা'আলা হাজারো গায়বের বিষয় ওহীর মাধ্যমে প্রেরণ করেন। 
যার কাছে ওহী আসে না, সে নবী ও রসূল হতে পারে না। এই প্রশ্নের জওয়াবের দিকে 
تفا‎ করার জন্য পরবতী আয়াতে ব্যতিক্রম বর্ণনা করা হয়েছে। 


CO ASG A le A ین ۔‎ 


গায়েব ও গায়েবের খবরের মধ্যে পার্থক্য ¢ (৮ ৩৪৮ ১৩৫ ৪০ ৩০ ঠা 


AM A Oe ae A A SIA‏ سے تہ 


1০০) ১৪১৬ --یسلک من بھی ید ی و سس‎ 3۰7۲ বোকাসুলভ প্রশ্নের জওয়াব 
۱ سے‎ a سے م م‎ 


এই ব্যতিক্রমের সারমর্ম। অর্থাৎ রসূল গায়েব জানেন না---এ কথার অর্থ যে, কোন গায়েব 
জানেন না নয়। বরংরিসালতের জন্য যে পরিমাণ গায়েবের খবর ও অদৃশ্য বিষয়াদির 
জ্ঞান কোন রসূলকে দেওয়া অপরিহার্য, সেই পরিমাণ গায়েবের খবর ওহীর মাধ্যমে রসূলকে 
দান করা হয়েছে এবং তা খুবই সংরক্ষিত পথে দান করা হয়েছে। যখন রসূলের প্রতি 
আল্লাহ্‌র পক্ষ থেকে ওহী অবতীর্ণ হয়, তখন তার চতুদিকে ফেরেশতাগণের প্রহরা থাকে, 
যাতে শয়তান কোনরূপ হস্তক্ষেপ করতে সক্ষম নাহয়। এখানে রসূল শব্দ দ্বারা প্রথমে 
রসূল ও নবীকে প্রদত্ত গায়েবের প্রকার নির্ধারণ করা হয়েছে যে, তা হচ্ছে শরীয়ত ও বিধি 
বিধানের জ্ঞান এবং সময়োপযোগী গায়েবের খবর। এরপর পরবতী বাক্যে আরও সুনি- 
দিম্ট করা হয়েছে যে, এ সব খবর ফেরেশতাগণের মাধ্যমে প্রেরণ করা হয়। ওহী নিয়ে 
আগমনকারী ফেরেশতার চতুষঙ্পার্থে অন্য ফেরেশতাগণের প্রহরা নিয়োগ করা হয়। এথেকে 
বোঝা গেল যে, এই ব্যতিক্রমের মাধ্যমে নবী ও রসূলের রিসালতের জন্য প্রয়োজনীয় বিশেষ 
প্রকারের গায়েব সপ্রমাণ করা হয়েছে। 


অতএব পরিভাষায় এই ব্যতিক্রমকে ০০০৩৩ বলা হবে। অর্থাৎ যে 
গায়েব সম্পর্কে বলা হয়েছিল যে, আল্লাহ্‌ ব্যতীত কেউ জানে না, ব্যতিক্রমের মাধ্যমে সেই 


৫৯৮  তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


গায়েব প্রমাণ করা হয়নি বরং বিশেষ ধরনের “ইলমে-গায়েব' প্রমাণ করা হয়েছে। 
কোরআনের স্থানে স্থানে একে الغيب‎ € (431 শব্দে অভিহিত করা হয়েছে। এক 


تلف من انیاء اهب نو حیها الف আয়াতে আছেঃ‏ 


কোন কোন অজ্ত লোক গায়েব ও গায়েবের খবরের মধ্যে পার্থক্য বুঝে না । তারা 
পয়গম্থরগণের জন্য বিশেষত শেষ নবী সো)-এর জন্য সর্বপ্রকার ইলমে-গায়েব সপ্রমাণ 
করার প্রয়াস পায় এবং তাঁকে আল্লাহ তা'আলার অনুরূপ আলেমুল-গায়েব তথা সৃষ্টির 
প্রতিটি অণু-পরমাণ্‌ সম্পর্কে জানবান মনে করে। এটা পরিষ্কার শিরক এবং রসূলকে 
আল্লাহর আসনে আসীন করার অপপ্রয়াস বৈ নয় ।---( নাউযুবিল্লাহ ) যদি কোন ব্য্তি, 
তার গোপন ভেদ তার বন্ধুকে বলে দেয়, এতে দুনিয়ার কেউ আলেমুল-গায়েব আখ্যা দিতে 
পারে না। এমনিভাবে পয়গম্থরগণকে ওহীর মাধ্যমে হাজারো গায়েবের বিষয় বলে দেওয়ার 
কারণে তারা আলেমুল-গায়েব হয়ে যাবেন না। অতএব বিষয়টি উত্তমরূপে বুঝে নেওয়া 
দরকার । 

এক শ্রেণীর সাধারণ মানুষ এতদুভয়ের মধ্যে পার্থক্য করে না। ফলে তাদের কাছে 
যখন বলা হয় রসূলুল্লাহ (সা) 'আলেমুল-গায়েব নন, তখন তারা এই অর্থ বুঝে যে, 
নাউযুবিল্লাহ রসূলুল্লাহ সো) কোন গায়েবের খবর রাখেন না। অথচ দুনিয়াতে কেউ এর 
 প্রবক্তানয় এবং হতে পারে না। কেন না, এরূপ হলে খোদ নবুয়ত ও রিসালতই অস্তিত্বহীন 
হয়ে পড়ে। তাই কোন মু*মিনের পক্ষেই এরূপ বিশ্বাস করা সম্ভবপর নয়। 


Lr RGD | سم بر‎ 


3 71 --و ای کل شیع م عد دا সূরার উপসংহারে বলা হয়েছ ঃ‏ 


গোচরীভূত ৷ পাহাড়ের অভ্যন্তরে কি পরিমাণ অণু-‏ 5 55 9370۷ 333 ر 
পরমাণু রয়েছে, সারা বিশ্বের জলধিসমূহের মধ্যে কি পরিমাণ জলবিন্দু আছে, প্রত্যেক‏ 
রষ্টিতে কত সংখ্যক ফোটা বষিত হয় এবং সারা জাহানের রক্ষসমূহের পত্রের সঠিক‏ 
পরিসংখ্যান তার জানা আছে। সমস্ত ইলমে-গায়েব যে আল্লাহ্‌ তা“আলারই বিশেষ গুণ,‏ 
আয়াতে একথা আবার ফুটিয়ে তোলা হয়েছে, যাতে উপরোক্ত ব্যতিক্রম দেখে ভুল বোঝা-‏ 
বুঝিতে পতিত না হয়।‏ 


ইলমে-গায়েবের অর্থ ও তার বিস্তারিত বিধি বিধান সূরা নমলের قل لایعلم‎ 


ن ا শাল‏ 


আয়াতের তফসীরে উল্লেখ করা‏ من فی السما وا ت و ال رض القهب الا الله 


হয়েছে। 


৮১০] ৪১১ 
7 پچ‎ 6 
মক্কায় অবতীর্ণ 8 ২০ আয়াত, پ‎ 55 
Hele MAD نس‎ 
2০০১) آو‎ Lin 6 I % ওঠ SONG 
৫533৬১45012 852 এপ ৩ ঈ তি 
افو ڈیا نہ‎ 5/84 ০5561 ০১৩৪ وگ‎ 
40085 4১5 7535355৩৫১৬ 906) 
০৩ 5১৬০৬০৪1৭4৫ ৮৯2115৯৬৮20 م‎ 5 
5 3335০ 3৮125782585 0255 ৩ ১552 
E35 IE ESN Gods RGSS کین او‎ 
E CNL CU 
৮০) ৬০ ৬১০৩৬ ৩১০০৬৬৫৪5৩৩ 
৬০৯১৬২০০9০৯ ৫১৮ ৬৫858 5422 
৩6 ৮2552268৪00 এ তু ক 





৬০০  তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


اس وہ کپ 
لا وه ی رتست دا ود لیوا 
৩৮৪০৮৬৪০০০৮‏ 
৩১ | ৮০৩৩ 0 ১০‏ یراون ۶ ۱ 2 
Es‏ 88115 41255 





00-230 
৮৮৮‏ ۳ 2 سم 2 পাও 2 &।‏ ووو و ہے 

زم کک وم نومزا نیگرفن خر تجزده عند 
اللہ ১ পি 1 2৯‏ جراد وا sah aya‏ )6 الله 


92 


AS‏ لے 





পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু 


(১) হেবজ্মারত, (২) রান্রিতে ইবাদতে দণ্ডায়মান হোন কিছু অংশ বাদ দিয়ে; 
(৩) অর্ধ রাত্রি অথবা তদপেক্ষা কিছু কম (8) অথবা তদপেক্ষা বেশী এবং কোরআন 
আরত্তি করুন সুবিন্যস্তভাবে ও স্পম্টভাবে। (৫). আমি আপনার প্রতি অবতীর্ণ করছি 
গুরুত্বপূর্ণ বাণী। (৬) নিশ্চয় ইবাদতের জন্য রান্রিতে উঠা প্রর্ত্তি দলনে সহায়ক এবং 
স্পট উচ্চারণের অনুকূল। (৭) নিশ্চয় দিবাভাগে রয়েছে আপনার TE ۱ 
(৮) আপনি আপনার পালনকর্তার নাম স্মরণ করুন এবং একাগ্রচিত্তে তাতে মগ্ন হোন। 
(৯) তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তী। তিনি ব্যতীত কোন উপাস্য নেই । অতএব তাকেই 
গ্রহণ করুন কর্মবিধায়করূপে। (১০) কাফিররা যা বলে, তজ্জন্য আপনি সবর করুন 
এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলুন। (১১) বিত্ত-বৈভবের অধিকারী মিথ্যারোপ- 
কারীদেরকে আমার হাতে ছেড়ে দিন এবং তাদেরকে কিছু অবকাশ দিন। (১২) নিশ্চয় 
আমার কাছে আছে শিকল ও অগ্নিকুণ্ড, (১৩) গলগ্রহ হয়ে যায় এমন খাদ্য এবং যন্ত্রণাদায়ক 
শাস্তি । (১৪) যেদিন পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ হয়ে যাবে 
বহমান বালুকাস্তপ। (১৫) আমি তোমাদের কাছে একজন রসূলকে তোমাদের জন্য 
সাক্ষী করে প্রেরণ করেছি, যেমন প্রেরণ করেছিলাম ফিরাউনের কাছে একজন রসুল । 
(১৬) অতঃপর ফিরাউন নেই রস্লকে অমান্য করল, ফলে আমি তাকে কঠিন শাস্তি 
দিয়েছি। (১৭) অতএব, তোমরা কিন্ূপে আত্মরক্ষা করবে যদি তোমরা মে দিনকে অস্বীকার 
কর, যেদিন বালককে করে দিবে রুদ্ধ? (১৮) সে দিন আকাশ বিদীর্ণ হবে। 55 5 
অবশ্যই বাস্তবায়িত হবে। (১৯) এটা উপদেশ। অতএব যার ইচ্ছা, সেতার পালনকতার 


সূরা মুয্যাম্মিল | ৬০১ 


দিকে পথ অবলম্বন করুক। (২০) আপনার পালনকর্তা জানেন আপনি ইবাদতের জন্য ہ‎ 
দণ্ডায়মান হন রাত্রির প্রায় দুই-তৃতীয়াংশ, অর্ধাংশ ও তৃতীয়াংশ এবং আপনার সঙ্গীদের 
একটি দলও দণ্ডায়মান হয়। আল্লাহ্‌ দিবা ও রাত্রি পরিমাপ করেন। তিনি জানেন, তোমরা 
এর পূর্ণ হিসাব রাখতে পার না। অতএব তিনি তোমাদের প্রতি ক্ষমাপরায়ণ হয়েছেন। 
কাজেই কোরআনের যতটুকু তোমাদের জন্য সহজ ততটুকু আবর্ত্তি কর। তিনি জানেন, 
তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে, কেউ কেউ আল্লাহ্‌র অনুগ্রহ সন্ধানে দেশে-বিদেশে 
যাবে এবং কেউ কেউ আল্লাহর পথে জিহাদে লিপ্ত হবে। কাজেই কোরআনের যতটুকু 
তোমাদের জন্য সহজ, ততটুকু আরুত্তি কর। তোমরা নামায কায়েম কর, যাকাত দাও 
এবং আল্লাহকে উত্তম খণ দাও। তোমরা নিজেদের জন্য যা কিছু অগ্রে পাঠাবে, তা 
আল্লাহর কাছে উত্তম আকারে এবং পুরস্কার হিসেবে বর্ধিতরূপে পাবে । তোমরা আল্লাহ্‌র 
কাছে ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয় আল্লাহ্‌ ক্ষমাশীল, দয়াল্‌। 





তফসীরের সার"সংক্ষেপ 


হে বস্ত্রারত, [ এভাবে সম্বোধন করার কারণ এই যে, নবুয়তের প্রথমভাগে কোরা- 
ইশরা তাদের “দারুন্নদওয়া” তথা পরামর্শ গৃহে একন্রিত হয়ে রসূলুল্লাহ (সা)-এর উপযুক্ত 
ও সর্বসম্মত খেতাব সম্পর্কে পরামর্শ করে। কেউ বললঃ তিনি অতীন্দড্রিয়বাদী। অন্যেরা 
তাতে সায় দিল না। কেউ বললঃ তিনি উন্মাদ। এটাও অগ্রাহ্য হয়ে গেল। আবার কেউ 
বলল £ তিনি যাদুকর। এই প্রস্তাবও প্রত্যাখ্যাত হয়ে গেল। কিন্তু অনেকেই এর কারণ 
বর্ণনা করল যে, তিনি বন্ধুকে বন্ধু থেকে পৃথক করে দেন। যাদুকর খেতাবই তার জন্য 
উপযুক্ত । রসূলুল্লাহ (সা) এই সংবাদ পেয়ে খুবই দুঃখিত অবস্থায় বস্ত্রারত হয়ে গেলেন। 
প্রায়ই দুঃখ ও বিষাদের সময় মান্ষ এরূপ করে থাকে। তাই তাকে প্রফুল্ল করার জন্য 
ও রুপা প্রকাশের উদ্দেশ্যে এভাবে সম্বোধন করা হয়েছে; যেমন হাদীসে আছে যে, 
রসূলুল্লাহ (সা) একবার হযরত আলী (রো)-কে আবু তোরাব বলে সম্বোধন করেছিলেন। 
সারকথা, রসূলুল্লাহ (সা)-কে সম্বোধন করা হয়েছে যে, এ সব বিষয়ের কারণে আপনি দুঃখ 
করবেন না এবং আল্লাহ্‌ তাআলার দিকে আরও বেশী মনোনিবেশ করুন, এভাবে যে] 
রান্ত্রিতে (নামাষে ) দণ্ডায়মান হোন কিছু অংশ বাদ দিয়ে অর্থাৎ অর্ধ রাত্রি (এতে বিশ্রাম 
গ্রহণ করুন) অথবা তদপেক্ষা কম। দণ্ডায়মান হোন এবং অর্ধেকের বেশি সময় আরাম 
করুন অথবা অর্ধেকের চেয়ে কিছু বেশী (দণ্ডায়মান হোন এবং অর্ধেকের চেয়ে কম সময়ে 
বিশ্রাম করুন। সারকথা, রান্ত্রিতি নামাযে দণ্ডায়মান. হওয়া তো ফরয হল কিন্তু সময়ের 
পরিমাণ কতটুকু হবে তা ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়েছে---তিনটির মধ্য থেকে যে কোন 
একটি-_অর্ধ রান্তরি, দুই-তৃতীয়াংশ রানি, এক-তৃতীয়াংশ রান্রি) এবং (এই দণ্ডায়মান অবস্থায়) 
কোরআন স্পষ্টভাবে পাঠ করুন (অর্থাৎ প্রত্যেকটি অক্ষর পৃথক পৃথক উচ্চারিত হওয়া চাই। 
নামাযের বাইরেও এভাবে পাঠ করার আদেশ আছে। অতঃপর এই আদেশের কারণ ও 
উপযোগিতা বর্ণনা করা হয়েছে) আমি আপনার প্রতি এক ভারী কালাম অবতীর্ণ করব 


٩ 
۱14 ب_‎ 


৬০২ তফসীরে মাআরেফুল-কোরআন ॥ অম্টম খণ্ড 


[ অর্থাৎ কোরআন মজীদ, যা অবতরণের সময় তাঁর অবস্থা পরিবর্তন করে দিত। 
হাদীসে আছে, একবার ওহী নাযিল হওয়ার সময় রস্লুল্লাহ্‌ সো)-র উরু যায়েদ ইবনে 
সাবেত (রা)-এর উরুতে রাখা ছিল। ফলে যায়েদ ইবনে সাবেত রো)-এর উরু ফেটে 
যাওয়ার উপক্রম হচ্ছিল। রস্লুল্লাহ (সা) উন্দ্রীর উপর সওয়ার অবস্থায় ওহী নাযিল 
হলে উন্ট্রী বোঝার ভারে ঝঁকে পড়ত এবং নড়াচড়া করতে পারত না। কনকনে শীতের 
মধ্যে ওহী নাযিল হলেও তার সর্বা্গ ঘর্মাত্, হয়ে যেত। এ ছাড়া কোরআনকে সংরক্ষিত 
রাখা ও অপরের কাছে পৌছানোও কষ্টসাধ্য ছিল। এসব কারণে ‘ভারী কালাম’ 
বলা হয়েছে। উদ্দেশ্য এই যে, রান্ত্রিতে দণ্ডায়মান হওয়াকে কঠিন মনে করবেন না। 
আমি তো আরও ভারী কাজ আপনাকে সোপর্দ করব। আপনাকে সাধনায় অভ্যস্ত 
করার জন্যই এই আদেশ করা হয়েছে। যে ভারী কালাম আপনার প্রতি নাযিল করব, 
তার জন্য শক্তিশালী যোগ্যতা দরকার। অতঃপর দ্বিতীয় কারণ বর্ণনা করা হয়েছে ] 
নিশ্চয় ইবাদতের জন্য রান্ত্রিতে উঠা প্ররত্তিদলনে খব সহায়ক এবং (দোয়া হোক কিংবা 
কিরাআত) স্পঙ্ট উচ্চারণের অনুকূল। (অবসর মুহূর্তে হওয়ার কারণে দোয়া ও কিরা- 
আতের ভাষা ধীর ও শান্তভাবে উচ্চারিত হয় এবং একাগ্রচিত্ততাও হাসিল হয়। অতঃপর 
তৃতীয় একটি কারণ উল্লেখ করা হয়েছে, এতে রান্ত্রির বৈশিষ্ট্যও বণিত হয়েছে---) নিশ্চয় 
দিবাভাগে আপনার দীর্ঘ কর্মব্স্ততা রয়েছে (সাংসারিক---যেমন গৃহস্থালীর কাজকর্ম 
এবং ধর্মীয় যেমন প্রচার কাজ। তাই রান্রিকে নিদিম্ট করা হয়েছে। রান্ত্রি ছাড়া অন্যান্য 
সময়েও আপনি আপনার পালনকর্তার নাম স্মরণ করুন এবং একাগ্রচিত্তে তাতে মগ্ন 
হোন অর্থাৎ স্মরণ ও মগ্রতা সার্বক্ষণিক ফরঘ। একাগ্রচিত্ততার অর্থ আল্লাহ্‌র সম্পর্ক 
সবকিছুর উপর প্রবল হওয়া। অতঃপর তওহীদসহ এ বিষয়ের তাকীদ করা হয়েছে) তিনি 
পূর্ব ও পশ্চিমের অধিকর্তা । তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব তাঁকেই কর্মবিধা- 
য়করূপে গ্রহণ করুন । কাফিররা যা বলে, তজ্জন্যে সবর করুন এবং সুন্দরভাবে তাদেরকে 
পরিহার করে চলুন। [ অর্থাৎ তাদের সাথে কোন সম্পর্ক রাখবেন না। “সুন্দরভাবে এই যে, 
তাদের বিরুদ্ধে অভিযোগ ও প্রতিশোধের চিন্তা করবেন না। অতঃপর তাদের আযাবের 
সংবাদ দিয়ে রস্লল্লাহ্‌ সোঃ)-কে সান্ত্বনা দেওয়া হয়েছে ] বিস্বৈভবের অধিকারী মিথ্যা- 
রোপকারাঁদেরকে (বর্তমান অবস্থায়) আমার হাতে ছেড়ে দিন এবং তাদেরকে আরও কিছু 
দিন অবকাশ দিন। (অর্থাৎ আরও কিছু দিন সবর করুন। সত্বরই তাদের শাস্তি হবে। 
কেন না)আমার কাছে আছে শিকল, অগ্নি, গলগ্রহ হয়ে যায় এমন খাদ্য ۵54 57557 ۱ 
(সুতরাং তাদেরকে এসব বস্তু দ্বারা শাস্তি দেওয়া হবে এবং তা সেদিন হবে,) যেদিন 
পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ €চূর্ণ-বিচূর্ণ হয়ে) বহমান বালুকা- 
স্তূপ হয়ে যাবে (এবং উড়তে থাকবে । অতঃপর মিথ্যারোপকারীদেরকে সরাসরি সম্বো- 
ধন করা হয়েছে এবং রিসালত ও শাস্তি সপ্রমাণও করা হয়েছে) নিশ্চয় আমি তোমাদের 
কাছে এমন একজন রসূল প্রেরণ করেছি, যিনি (কিয়ামতের দিন তোমাদের ব্যাপারে সাক্ষ্য 
দিবেন যে, ধর্ম প্রচারের পর তোমরা কি ব্যবহার করেছ ), যেমন ফিরাউনের কাছে একজন 
রসূল প্রেরণ করেছিলাম। অতঃপর ফিরাউন সেই রসূলকে অমান্য করল। ফলে আমি 
তাকে কঠিন শাস্তি দিয়েছি। অতএব তোমরা যদি (রসূল প্রেরণের পর নাফরমানী ও) কুফরী 


সুরা মুষয্যাম্মিল ৬০৩ 


কর, তবে (এমনিভাবে তোমাদেরকেও একদিন দুর্ভোগ পোহাতে হবে । সেই দুর্ভোগের 
দিন সামনে আছে। অতএব তোমরা ) সেই দিন (অর্থাৎ সেই দিনের বিপদ) থেকে কিরূপে 
আত্মরক্ষা করবে, যা (ভয়াবহতা দৈর্ঘ্যের কারণে ) বালককে করে দিবে বৃদ্ধ ! সেদিন আকাশ 
বিদীর্ণ হবে। নিশ্চয় তাঁর প্রতিশ্চতি অবশ্যই বাস্তবায়িত হবে। (এটা টলে যাওয়ার সম্ভা- 
বনা নেই)। এটা (অর্থাৎ উল্লিখিত বিষয়বন্ত ) একটা (সারগর্ভ )উপদেশ। অতএব যার ইচ্ছা, 
সে তার পালনকর্তার দিকে রাস্তা অবলম্বন করুক। (অর্থাৎ তাঁর কাছে পৌছার জন্য ধর্মের 
পথ অবলম্বন করুক। অতঃপর সুরার শুরুতে বণিত রান্ত্রির ইবাদত ফরয হওয়ার আদেশ 
রহিত করা হচ্ছেঃ) আপনার পালনকর্তা জানেন, আপনি এবং আপনার কত সহচর 
(কখনও ) রাত্রির প্রায় দুই-তৃতীয়াংশ, কেখনও ) আর্ধাংশ এবং (কখনও ) এক-তৃতীয়াংশ 
(নামাযে ) দণ্ডায়মান হন। দিবা ও রাত্রিন্ক পূর্ণ পরিমাপ আল্লাহ্‌ তা“আলাই করতে পারেন । 
তিনি জানেন, তোমরা এর পূর্ণ হিসাব রাখতে পার না। (ফেলে তোমরা খুবই কম্ট ভোগ 
چج‎ ۱ কেননা, অনুমান করলে কম হওয়া সন্দেহ থাকে এবং অনুমানের চেয়ে বেশী 
করলে সারারান্রি ব্যয়িত হয়ে যায়। উভয় বিষয়ে আত্মিক ও দৈহিক কষ্ট আছে)। 
অতএব (এসব কারণে ) তিনি তোমাদের প্রতি সদয় হয়েছেন এবং পূর্ববতী আদেশ রহিত 
করে দিয়েছেন। কাজেই (এখন ) কোরআনের যতটুকু তোমাদের জন্য সহজ, ততটুকু 
পাঠ কর। (এখানে কোরআন পাঠ করার অর্থ তাহাজ্জুদ পড়া । কারণ, এতে কোরআন পাঠ 
করা হয়। এই আদেশ মোস্তাহাব বিধান প্রমাণ করে । উদ্দেশ্য এই যে, তাহাজ্জদ পড়া আর 
ফরয নয়। এই আদেশ রহিত। এখন যতক্ষ ণ পার মোস্তাহাব হিসাবে ইচ্ছা করলে পড়ে 


© نج رو رورو. 


নাও। রহিত হওয়ার আসল কারণ কম্ট। & علم ان لسن حصو‎ থেকে তা বোঝা যায়। 


পূর্ববত বিষয়বস্ত এর ভূমিকা । অতঃপর রহিত করণের দ্বিতীয় কারণ বণিত হচ্ছে 8) তিনি 
(আরও) জানেন, তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে, কেউ কেউ জীবিকা অস্বেষণে 
দেশে-বিদেশে যাবে এবং কেউ কেউ আল্লাহ্‌র পথে জিহাদ করবে । (এসব অবস্থায় নিয়মিত 
তাহাজ্জুদ পড়া কঠিন। তাই আদেশ রহিত করা হয়েছে। কাজেই এ কারণেও অনুমতি 
আছে যে ) কোরআনের যতটুকু তোমাদের জন্য সহজ ততটুকু পাঠ কর। (তাহাজ্জদ রহিত 
হয়ে গেলেও এই আদেশ এখনও বহাল আছে যে) তোমরা (ফরয ) নামায কায়েম কর, 
যাকাত দাও এবং আল্লাহকে উত্তম (অর্থাৎ আন্তরিকতাপূর্ণ ) খণ দাও। তোমরা যে 
সৎ কর্ম নিজেদের জন্য অগ্রে (পরকালের পুঁজি করে ) পাঠাবে, তা আল্লাহ্‌র কাছে উত্তমরূপে 
গচ্ছিত থাকবে এবং পুরস্কার হিসারে বধিতরূপে পাবে। (অর্থাৎ সাংসারিক কাজে ব্যয় 
করলে যে প্রতিদান ও উপকার পাওয়া যায়, সৎ কাজে ব্যয় করলে তার চেয়ে উত্তম প্রতিদান 
পাওয়া যাবে)। তোমরা আল্লাহ্‌র কাছে ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয় আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম 
দয়ালু। (ক্ষমা প্রার্থনা করাও বহাল নির্দেশাবলীর অন্যতম )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


০০7০ 1 مز مل‎ এবং পরবতী সূরায় বাবহাত سد تر‎ শব্দছয়ের অর্থ 


৬০৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


প্রায় এক অর্থাৎ বস্ত্রাবৃত। উভয় সূরায় রসূলুল্লাহ (সা)-কে একটি সাময়িক অবস্থা ও বিশেষ 
ওণ দ্বার! সম্বোধন করা হয়েছে। কারণ, তখন রসূলুল্লাহ (সা) ভীষণ ভয় ও উদ্বেগের কারণে 
তীব্র শীত অনুভব করছিলেন এবং বস্ত্রারত হয়েছিলেন। সহীহ্‌ বুখারী ও মুসলিমে হযরত 
জাবের রো)-এর রেওয়ায়েতক্রমে বণিত আছে, সর্বপ্রথম হেরা গিরিগহায় রসূলুল্লাহ সো)-র 
কাছে ফেরেশতা জিবরাঈল আগমন করে ইক্রা সূরার প্রাথমিক আয়াতসমূহ পাঠ করে 
শোনান। ফেরেশতার এই অবতরণ ও ওহীর তীব্রতা প্রথম পর্যায়ে ছিল। ফলে এর স্বাভাবিক 
প্রতিক্রিয়া দেখা দেয়। রসূলুল্লাহ (সা) হযরত খাদিজা রো)-র নিকট গমন করলেন এবং তীব্র 
শীত অনুভব করার কারণে বললেন $ زسلو نی‎ ঃ ز ملو فی‎ অর্থাৎ “আমাকে 5 
করে দাও, আমাকে বস্ত্রারত করে দাও। এর পর বেশ কিছু দিন পর্যন্ত ওহীর আগমন বন্ধ 
থাকে। বিরতির এই সময়কালকে “ফতরাতুলঞ্ওহী” বলা হয়। রসূলুল্লাহ সো) হাদীসে এই 
সময়কালের উল্লেখ করে বলেন ঃ একদিন আমি পথ চলা অবস্থায় হঠাৎ একটি আওয়াজ 
শুনে আকাশের দিকে তাকিয়ে দেখি, হেরা গিরিগুহার সেই ফেরেশতা আকাশ ও পৃথিবীর 
মাঝখানে একস্থানে একটি ঝুলন্ত চেয়ারে উপবিষ্ট রয়েছেন। তাকে এই আকৃতিতে দেখে 
আমি প্রথম সাক্ষাতের ন্যায় আবার ভয়ে ও আতংকে অভিভূত হয়ে পড়লাম । আমি গৃহে 
ফিরে এলাম এবং গৃহের লোকজনকে বললাম £ আমাকে বস্ত্রারত করে দাও। এই ঘটনার 


টে পাশা‏ ۸ نک سو 


পরিপ্রেক্ষিতে ১ المد‎ 0৪1 & আয়াত নাধিল হল । এই ০৪ কেবল এই আয়াতের 


Suda পাপা তা 


কথাই বলা হয়েছে। এটা সম্ভবপর যে, একই অবস্থা বর্ণনা করার জন্য پا | يھا المز مل‎ 


বলেও সম্বোধন করা হয়েছে । তফসীরের সার-সংক্ষেপের বর্ণনানূযায়ী এই আয়াতের ঘটনা 
পুথকও হতে পারে। এভাবে সম্বোধন করার মধ্যে বিশেষ এক করুণা ও অনুগ্রহ আছে। 
নিছক করুণা প্রকাশার্থে THF ও ভালবাসায় আগ্লুত হয়ে সাময়িক অবস্থার দ্বারাও কাউকে 
সম্বোধন করা হয়ে থাকে ।---(রূহছল মা“আনী ) এই বিশেষ ভঙ্গিতে সম্বোধন করে রসূলুল্লাহ 
(সা)-কে তাহাজ্জুদের আদেশ করা হয়েছে এবং এর কিছু বিবরণ প্রদত্ত হয়েছে। 


2 | 

তাহাত্জদ নামাযের বিধানাবলী £ঃ ০০7০ ও 1 ০০ শব্দদ্ধয় থেকেই বোঝা যায় 
যে, আলেচ্য আয়াতসমূহ ইসলামের শুরুতে এবং কোরআন অবতরণের প্রাথমিক যুগে 
অবতীর্ণ হয়েছে। তখন পর্যন্ত পাঞ্জেগানা নামায ফরয ছিল না। পাঞ্জেগানা নামায মে'রাজের 
রাত্রিতে ফরয হয়েছিল। 


হযরত আয়েশা (রা) প্রমুখের হাদীসদৃচ্টে ইমাম বগভী (র) বলেন £ঃ এই আয়াতের 
আলোকে তাহাজ্জুদ অর্থাৎ রান্রির নামায রসুলুল্লাহ (সা) ও সমগ্র উম্মতের উপর ফরয 
ছিল। এটা পাঞ্জেগানা নামায ফরয হওয়ার পূর্বের কথা। 


এই আয়াতে তাহাজ্জুদের নামায কেবল ফরযই করা হয়নি বরং তাতে রাত্রির কম- 
পক্ষে এক চতুর্থাংশ মশগুল থাকাও ফরয করা হয়েছে। কারণ আয়াতের মূল আদেশ 


সূরা +7 ৬০৫ 


হচ্ছে কিছু অংশ বাদে সমস্ত রান্্রি নামাযে মশগুল থাকা। কিছু অংশ বাদ দেওয়ার বিবরণ পরে 
উল্লেখ করা হবে। 


ইমাম বগভী (র) বলেনঃ এই আদেশ পালনার্থে রসূলুল্লাহ (সা) ও সাহাবায়ে কিরাম 
অধিকাংশ রান্রি তাহাজ্জুদের নামাযে ব্যয় করতেন। ফলে তাঁদের পদদ্বয় ফুলে যায় এবং 


A SAA Pd 


আদেশটি বেশ কষ্টসাধ্য প্রতীয়মান হয়। পূর্ণ এক বছর পর এই সূরার শেষাংশ 15৮15 


লাল ক سے‎ 


“ie ما نیسر م‎ অবতীর্ণ হলে দীর্ঘক্ষণ নামাযে দণ্ডায়মান থাকার বাধ্যবাধকতা রহিত | 


করে দেওয়া হয় এবং বিষয়টি ইচ্ছার উপর ছেড়ে দিয়ে ব্যক্ত করা হয় যে, যতক্ষণ নামায পড়া 
সহজ মনে হয়, ততক্ষণ নামায পড়াই তাহাজ্জুদের জন্য যথেষ্ট। এই বিষয়বস্ত আবূ দাউদ 
ও নাসায়ীতে হযরত আয়েশা রো) থেকে বণিত আছে। হযরত ইবনে আব্বাস (রা) বলেন ঃ 
মেরাজের রান্রিতে পার্জেগানা নামায ফরয হওয়ার আদেশ অবতীর্ণ হলে তাহাজ্জুদের 
আদেশ রহিত হয়ে যায়। তবে এরপরও তাহাজ্জুদ সুন্নত থেকে যায়। কারণ, রসূলুল্লাহ 
(সা) ও অধিকাংশ সাহাবায়ে কিরাম সর্বদা নিয়মিতভাবে তাহাজ্জুদের নামায পড়তেন। 
---€( মাযহারী ) 


ب5 رسس 


Op, তা و ہو‎ ۱ 
/$15 تم اللیل ا لا‎ - 0৯ শব্দের সাথে আলিফ ও লাম সংযুক্ত হওয়ার অর্থ 


হয়েছে সমস্ত রাত্রি নামাযে মশগুল থাকুন। অর্থাৎ আপনি সমস্ত রানি নামাযে মশগুল থাকুন 


কিছু অংশ বাদ দিয়ে অতঃপর এর ব্যাখ্যা করে বলা হয়েছে $ او اتقص مه‎ 


ALL A Ar LAT 


অর্থাৎ এখন আপনি অর্ধরান্ত্রি অথবা তদপেক্ষা কিছু কম অথবা‏ سس 


কিছু বেশী নামাযে মশগুল হোন। এটা تلیلا‎ & 1 ব্যতিক্রমের বর্ণনা । তাই প্রশ্ন হয় 


যে, অর্ধেক রাত্রি তো কিছু অংশ হতে পারে না । জওয়াব এই যে, রান্রির প্রাথমিক অংশ 
তো মাগরিব ও ইশার নামায ইত্যাদিতে অতিবাহিতই হয়ে যায়। এখন অর্ধেকের অর্থ 
হবে অবশিষ্ট রাত্রির অর্ধেক । সেটা সারা রান্ত্রির তুলনায় কিছু অংশ। আয়াতে অর্ধরান্রির 
কমেরও অনুমতি আছে, বেশীরও আছে। তাই সমম্টিগতভাবে এর সারমর্ম এই যে, কম- 
পক্ষে এক-চতুর্থাংশ রাত্রির চেয়ে কিছু বেশী নামাযে মশগুল থাকা ফরয। 


০) 1 এর অর্থঃ 4৯)এর শাব্দিক অর্থ সহজ ও সঠিকভাবে‏ قران 
বাক্য উচ্চারণ করা ।---(মুফরাদাত ) আয়াতের উদ্দেশ্য এই যে, দ্রুত কোরআন তিলাওয়াত‏ 
করবেন না বরং সহজভাবে এবং অন্তনিহিত অর্থ সম্পর্কে চিন্তাভাবনা করে উচ্চারণ‏ 


فد ۸ 


করবেন ।---( কুরতুবী ) ز تل‎ 25 fT IT করণীয় কি, তা বর্ণনা করা হয়েছে। 


৬০৬ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥॥ অস্টম 5 


এ থেকে জানা গেল যে, তাহাজ্জুদের নামায কেরাআত, তসবীহ, রুকু, সিজদা ইত্যাদির 
সমম্বয়ে গঠিত হলেও তাতে আসল উদ্দেশ্য কোরআন পাঠ। একারণেই সহীহ হাদীস 
সাক্ষ্য দেয় যে, রসূলুল্লাহ (সা) তাহাজ্জুদের নামায অনেক লম্বা করে আদায় করতেন। 
সাহাবী ও তাবেয়ীগণেরও এই অভ্যাস ছিল। 


এ থেকে আরও জানা গেল যে, কেবল কোরআন পাঠই কাম্য নয় বরং তরতীল 
তথা সহজ ও সঠিকভাবে পাঠ কাম্য। রসূলুল্লাহ, (সা) এভাবেই পাঠ করতেন। রাত্রির 
‘নামাযে তিনি কিরূপে কোরআন তিলাওয়াত করতেন, এই প্রশ্নের জওয়াবে হযরত উম্মে 
সালমা (রো) রসূলুল্লাহ সো)-এর কিরাআত অনুকরণ করে শোনান তাতে প্রত্যেকটি হরফ 
স্পম্ট ছিল ।---€ মাযহারী ) 


যথা সম্ভব সুললিত স্বরে তিলাওয়াত করাও তরতীলের অন্তভূত্ত। হযরত আবু 
হুরায়রা (রা)-র বণিত হাদীসে রসূলুল্লাহ (সা) বলেনঃ যে নবী সশব্দে সুললিত স্বরে 
তিলাওয়াত করেন, তাঁর কিরা“আতের মত অন্য কারও কিরা“আত আল্লাহ্‌ তা'আলা শুনেন 
না।---(মাযহারী ) 
হযরত আলকামা রো) এক ব্যক্তিকে সুমধুর স্বরে তিলাওয়াত করতে দেখে বললেন 1 
لقد رثل القرا ن ندا ه ابی وامی‎ --অথাৎ সে কোরআন তরতীল করেছে; 
আমার পিতামাতা তারজন্য উৎসগ হোন --(কুরতুবী ) 


তবে পরিক্ষার ও বিশুদ্ধ উচ্চারণসহ শব্দের অন্তনিহিত অর্থ চিন্তা করে তদ্দ্বারা 
প্রভাবান্বিত হওয়াই আসল তরতীল। হযরত হাসান বসরী (র) থেকে বণিত আছে। রসূলুল্লাহ 
(সা) এক ব্যক্তিকে কোরআনের একটি আয়াত পাঠ করে ক্রন্দন করতে দেখে বলেছিলেন ঃ 


ALT tain পাপা‏ نا 


আল্লাহ্‌ তা'আলা ثل القر ان ٹر تھلا‎ ’ 3 2 আয়াতে যে তরতীলের আদেশ করেছেন, 


এটাই সেই তরতীল।---( কুরতুবী ) 
eT পট ছি পাতি A ت س شم‎ 


(ভারী কালাম ) বলে কোরআন‏ تو IJ J‏ ہی ০৮০‏ قو لا تیا 


পাক বোঝানো হয়েছে । কেননা, কোরআন বণিত হালাল, হারাম, জায়েয ও নাজায়েষের 
সীমা স্থায়ীভাবে মেনে চলা স্বভাবত ভারী ও কঠিন। তবে যার জন্য আল্লাহ্‌ তা'আলা সহজ 
করে দেন, তার কথা স্বতন্ত্। কোরআনকে ভারী বলার আরেক কারণ এই যে, কোরআন 
নাঘিল হওয়ার সময় রসূলুল্লাহ (সা) বিশেষ ওজন ও তীব্রতা অনুভব করতেন। ফলে প্রচণ্ড 
শীতেও তাঁর মস্তক ঘর্মাক্ত হয়ে যেত। তিনি তখন কোন উটের উপর সওয়ার থাকলে 
বোঝার কারণে উট নুয়ে পড়ত।---( বুখারী ) 

এই আয়াতে ইঙ্গিত পাওয়া যায় যে, মানুষকে কম্টে অভ্যস্ত করার জন্য তাহাজ্জুদের 
আদেশ দেওয়া হয়েছে। রান্রিকালে নিদ্রার প্রাবল্য এবং মানসিক সুখের বিরুদ্ধে এটা একটা 
জিহাদ। এর মাধ্যমে ভবিষ্যতে কোরআন অবতীর্ণ কষ্টসাধ্য ও ভারী বিধি বিধান সহ্য 
করা সহজ হয়ে যাবে। ح‎ 


গরা মুয্যাম্মিল ৬০৭ 


۸ صم سے سے‎ ডি 7 ۰ pl 
9৬1১ 1 ০ ৬০, 1-১/6, U শব্দটি ধাতু। এর অর্থ রান্ত্রির নামাযের জন্য 


দণ্ডায়মান হওয়া। হযরত আয়েশা রো) বলেনঃ এর অর্থ রাব্রিতে নিদ্রার পর নামাযের 
জন্য গাল্রোথান করা। তাই এর অর্থ হয়ে গেছে তাহাজ্জুদ। কারণ, এর শাব্দিক অর্থও 
রাত্রিতে নিদ্রার পর উঠে নামায পড়া। ইবনে কায়সান রো) বলেন £ শেষরান্নে 11 


করাকে ০১] 8০ ৩ বলা হয়। ইবনে যায়েদ রো) বলেন £ রাত্রির যে অংশতে কোন 
নামায পড়া হয়, তা ০৯১1 ১১৩ এর অন্তর্ভুক্ত। ইবনে আবী মুলায়কা রো) 
এক প্রশ্নের জওয়াবে হযরত ইবনে আব্বাস ও ইবনে যুবায়ের রো)ও তাই বলেছেন ।-- 
(মাযহারী ) 
এসব উক্তির মধ্যে কোন বিরোধ নেই। প্রকৃতপক্ষে রাত্রির যে কোন অংশে যে 
নামায পড়া হয়, বিশেষত ইশার পর যে নামায পড়া হয়, তাই قهام اللیل‎ ও 
اللیل‎ 8৫ ند چو-نا‎ ee, te i বসরী রে) বলেছেন। কিন্ত রসূলুল্লাহ 
(সা), সাহাবায়ে কিরাম, তাবেয়ীন ও বুযুর্গগণ সর্বদাই এই নামায নিদ্রার পর শেষরান্রে 
জাগ্রত হয়ে পড়তেন। তাই এটা উত্তম ও অধিক বরকতের কারণ। তবে ইশার নামাযের 
পর যে কোন নফল নামায পড়া যায়, তাতে তাহাজ্জুদের সুন্নত আদীয় হয়ে যায়। 


ZEA LE পপ 


4 
طا‎ 2 ১ ৮৪৯৬ 5 শব্দে দুরকম কিরা“আত আছে। প্রসিদ্ধ কিরা'আতে ওয়াও 


এর উপর যবর এবং ত্বোয়া সাকিন করে অর্থ দলন করা, পিম্ট করা। আয়াতের অর্থ এইযে, 
রাঘ্রির নামায প্রবৃত্তি দলনে খুবই সহায়ক অর্থাৎ এতে করে প্ররুত্তিকে বশে রাখা এবং অবৈধ 
বাসনা থেকে বিরত রাখার কাজে সাহায্য পাওয়া যায়। তফসীরের সার-সংক্ষেপে এই 


কিরা'আত অবলম্বন করা হয়েছে। দ্বিতীয় কিরা“আত হচ্ছে ৮ ৮৬-এর ওজনে -وطاء‎ 
পা ডেলা শা লগ 


9:55 ০৩. 
এমতাবস্থায় এটা অনুকূল হওয়ার অর্থে ধাতু। ما حرم‎ ১০151 ৮) 


আয়াতেও শব্দটি এই অর্থেই ব্যবহাত হয়েছে। হযরত ইবনে আব্বাস ও ইবনে যায়েদ 
(রা) থেকে এই অর্থই বণিত আছে। ইবনে যায়েদ (রা) বলেনঃ উদ্দেশ্য এই যে, 25 
۱212۲ 57 ۱۲۵۵ ۳ অন্তর, দৃষ্টি, কর্ণ ও জিহবার মধ্যে পারস্পরিক একাত্মতা 
সৃষ্টিতে খুবই কার্যকর। 


۶ ۱ 
হযরত ইবনে আব্বাস (রা) বলেনঃ ৮ 5 4 1-এর অর্থ এই যে, কর্ণ ও অন্তরের 


মধ্যে তখন অধিকতর একাত্মতা থাকে। কারণ, রান্রিবেলায় সাধারণত কাজকর্ম ও 
হটগোল থাকে না। তখন মুখ থেকে যে বাক্য উচ্চারিত হয়, কর্ণও তা শুনে 9 9 
উপস্থিত থাকে।, 


শব্দের অর্থ অধিক সঠিক । অর্থাৎ রান্রিবেলায় কোরআন তিলাওয়াত‏ -اقو م 


৬০৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


অধিক শুদ্ধতা ও স্থিরতা সহকারে হতে পারে। কারণ, তখন বিভিন্ন প্রকার ধ্বনি ও 
হট্টগোল দ্বারা অন্তর ও মস্তিক্ষ ব্যাকুল হয় না। 


| পূর্ববর্তী আয়াতের ন্যায় এই আয়াতেও তাহাজ্জুদের রহস্য বণিত হয়েছে। তবে 
PA IA ATT A AST ب‎ 
পূর্ববর্তী انا سنلقی علیک قو لاثقیلا‎ আয়াতে বণিত রহস্যটি রস্লুল্লাহ্‌ (সা)-র 


a” 


নিজ সত্তার সাথে সম্পর্কযুক্ত ছিল এবং এই আয়াতে বণিত ও রহস্যটি সমস্ত উম্মতের 
জন্য ব্যাপক। | 


Vn পা صسر‎ eB 


تا سے 
৪17৮ শব্দের অর্থ প্রবাহিত হওয়া ও‏ لک نی الٹھا ر سبعا طو یلا - 
বলা হয়। এখানে‏ سبا ঘোরাফেরা করা। এ কারণেই সাঁতার কাটাকেও ৫০ ও ৪‏ 


এর অর্থ দিনমানের কর্মব্যস্ততা, শিক্ষা দেওয়া, প্রচার করা, মানবজাতির সংশোধনের নিমিত্ত 
অথবা নিজের জীবিকার অন্বেষণে ঘোরাফেরা করা ইত্যাদি সবই এতে দাখিল। 


এই আয়াতে তাহাজ্জুদের তৃতীয় রহস্য ও উপযোগিতা বণিত হয়েছে। এটাও 
সবার জন্য ব্যাপক। রহস্য এই যে, দিবাভাগে রসূলুল্লাহ, সো) ও অন্য সবাইকে অনেক 
কর্মব্যস্ততায় থাকতে হয়। ফলে একাগ্রচিত্তে ইবাদতে মনোনিবেশ করা কঠিন হয়ে পড়ে। 
তাই রান্ত্রি একাজের জন্য থাকা উচিত যে, প্রয়োজন মাফিক নিদ্রা ও আরাম এবং তাহা- 
জ্জদের ইবাদতও হয়ে যায়। 


জ্ঞাতব্য ঃ ফিকাহবিদগণ বলেন £ যে সব আলিম ও মাশায়েখ জনগণের শিক্ষাদীক্ষা 
ও সংশোধনের দায়িত্ব পালন করেন, এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, তাদেরও এ 
কাজ দিবাভাগে সীমিত রেখে রান্ত্রিতে আল্লাহ্‌ তা'আলার সামনে উপস্থিত ও ইবাদতে 
মশগুল হওয়া উচিত। পূর্ববর্তী আলিমগণের কর্মপদ্ধতি এর পক্ষে সাক্ষ্য দেয়। তবে 
যদি কোন সময় রান্রিবেলায়ও উপরোক্ত দায়িত্ব পালনের প্রয়োজন দেখা দেয়, তবে তা 
ভিন্ন কথা । এক্ষেন্রে প্রয়োজন মাফিক ব্যতিক্রম হতে পারে। এর সাক্ষ্য ও অনেক আলিম 
ও ফিকাহবিদের কর্ম থেকে পাওয়া যায় । 

DA AT AF AGT ‘ul টিন ار م هه‎ ) 

__9%-এর শাব্দিক অর্থ মানুষ‏ واذکراسم وہک ونبتل اله تبثیلا 

۱ - ۳ 7۲ و کے এ‏ 

থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ্‌ তা'আলার ইবাদতে মগ্ন হওয়া পূর্ববর্তী আয়াতে তাহাজ্জুদের 
নামাযের আদেশ দেওয়ার পর এই আয়াতে এমন এক ইবাদতের আদেশ দেওয়া হয়েছে, 
যা রাত্রি অথবা দিনের সাথে বিশেষভাবে সম্পৃক্ত নয় বরং সর্বদা ও সর্বাবস্থায় অব্যাহত 
থাকে। তা হচ্ছে আল্লাহকে মরণ করা। এখানে সদাসর্বদা অব্যাহত রাখার অর্থে আল্লাহকে 
স্মরণ করার আদেশ করা হয়েছে। কেননা, একথা কল্পনাও করা যায় না যে, রসূলুল্লাহ 
(সা) কোন সময় আল্লাহ্‌কে স্মরণ করতেন না, তাই এ আদেশ করা হয়েছে।--€ মাযহারী ) 
_আয়তের উদ্দেশ্য এই যে, রসূলুল্লাহ (সা)-কে 'দিবারান্রি সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করার 


সূরা 7 ۱ | ৬০৯ 


' নির্দেশ দেওয়া হয়েছেঃ এতে কোন সময় অবহেলা ও অনবধানতাকে প্রশ্রয় দেওয়া উচিত 
নয়। এটা তখনই হতে পারে, যখন স্মরণ করার অর্থ ব্যাপক নেওয়া হয় অর্থাৎ মুখে, 
অন্তরে অথবা অঙ্গ-প্রত্যঙ্গকে আল্লাহ্‌র আদেশ পালনে ব্যাপুত রেখে ইত্যাদি যে কোন প্রকারে 


স্মরণ করা । এক হাদীসে হযরত আয়েশা রো) বলেনঃ کان یذ کر الله علی کل حین‎ 
অর্থাৎ রসূলুল্লাহ (সো) সর্বক্ষণ আল্লাহ্‌কে স্মরণ করতেন। এটাও উপরোক্ত ব্যাপক অর্থে 
শুদ্ধ হতে পারে। কেননা, প্রশ্রাব-পায়খানার সময় তিনি যে মুখে আল্লাহ্‌কে স্মরণ করতেন 
না, একথা হাদীস দ্বারা প্রমাণিত আছে। তবে আন্তরিক স্মরণ সর্বাবস্থায় হতে পারে। আন্ত- 
রিক স্মরণ দুই প্রকার--১. শব্দ কল্পনা করে স্মরণ করা এবং ২. আল্লাহ্‌র গুণাবলী নিয়ে 
চিন্তা-ভাবনা করা ।---( মাওলানা থানভী ) ) 


AGA‏ سم 


GA 
আলোচ্য আয়াতের দ্বিতীয় আদেশ - 154১ الک‎ 0 ০-_ অর্থাৎ আপনি 


সমগ্র সৃষ্টি থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে কেবল আল্লাহ্র ہے‎ বিধানে ও ইবাদতে মগ্ন 
হোন। এর সাধারণ অর্থে ইবাদতে শিরক না করাও দাখিল এবং নিজের সমস্ত কর্মকাণ্ডে 
তথা উঠাবসায়, চলাফেরায় দৃষ্টি ও ভরসা আল্লাহ্‌র প্রতি নিবদ্ধ রাখা এবং অপরকে লাভ- 
লোকসান ও বিপদাপদ থেকে উদ্ধার কারী মনে না করাও দাখিল। হযরত ইবনে যায়েদ €রা) 
বলেনঃ ০9) -এর অর্থ দুনিয়া ও দুনিয়ার সবকিছুকে পরিত্যাগ কর এবং আল্লাহ্‌র 
কাছে যা আছে, তণ্প্রতি মনোনিবেশ করা ।---€ মাহহারী ) কিন্তু এই ০4 তথা দুনিয়ার 
সাথে জম্পর্ছেদ সেই ৮০৯১ ৩৪) তথা বৈরাগ্য থেকে সম্পূর্ণ ভিন্ন কোরআনে যার 
নিন্দা করা হয়েছে এবং হাদীসে (* 4» 01 نهة فی‎ ৩৯) বলে প্রত্যাখ্যান করা 
হয়েছে। কেননা, শরীয়তের পরিভাষায় &৪১ ৯ )-এর অর্থ দুনিয়ার সাথে সম্পর্কছেদ 
করা এবং ভোগ সামগ্রী ও হালাল বস্তসমূহকে ইবাদতের নিয়তে পরিত্যাগ করা। অর্থাৎ 
এরূপ বিশ্বাস থাকা যে, এসব হালাল বস্ত পরিত্যাগ করা ব্যতীত আল্লাহ্‌র সন্তষ্টি অজিত 
হতে পারে না, অথবা ওয়াজিব হকে জুটি করে কার্যত সম্পর্কছেদ করা। আর এখানে 
যে সম্পর্কছেদের আদেশ করা হয়েছে, তা এই যে, বিশ্বাসগতভাবে অথবা কার্যগতভাবে 
আল্লাহ্‌র সম্পর্কের উপর কোন সৃম্টির সম্পর্ককে প্রবল হতে না দেওয়া। এ ধরনের সম্পর্ক- 

ছেদ বিবাহ, আত্মীয়তার সম্পর্ক ইত্যাদি যাবতীয় সাংসারিক কাজ-কারবারের পরিপন্থী 
নয়; বরং এগুলোর সাথে জড়িত থেকেও এটা সম্ভবপর। গয়গম্বরগণের সুন্নত ঃ বিশেষত 
পয়গন্বরকুল শিরোমণি মুহাম্মদ মোস্তাফা (সা)-র সমগ্র জীবন ও আচারাদি এর পক্ষে 
সাক্ষ্য দেয়। আয়াতে ০: শব্দ দ্বারা যে অর্থ ব্যক্ত করা হয়েছে, পূর্ববর্তী বুযুর্গানে 


দীনের ভাষায় এরই অপর নাম ‘ইখ্লাস’।---(মাযহারী) ' 
জ্ঞাতব্য ?ঃ অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করা এবং সাংসারিক সম্পর্ক ত্যাগ 
করার ক্ষেত্রে পূর্ববর্তী ও পরবর্তী সূফী বুযুর্গগণ সবার অগ্রণী ছিলেন। তাঁরা বলেন £ 


৭৭---- 


৬১০ তফসীরে মাআরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


' আমরা যে দূরত্ব অতিক্রম করার কাজে দিবারান্রি মশগুল আছি, প্রকৃতপক্ষে তার দুটি 
স্তর আছে---প্রথম স্তর সৃম্টি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং দ্বিতীয় স্তর আল্লাহ্‌ পর্যন্ত 
পৌছা। উভয় স্তর পরস্পরে ওতপ্রোতভাবে জড়িত। আলোচ্য আয়াতে এ দু'টি স্তরই 


তি 0 ৮৮৮ পা‏ ۾ এটি‏ وم 8 مي 


পর পর দুই বাক্যে বণিত হয়েছে। ১, ৮9১ ৮৮১ ১ و‎ এবং ২. و تبانل‎ 


ON NT A“ 


| لی تبنیلا 


اس سے - 


এখানে আল্লাহ্‌কে স্মরণ করার অথ সার্বক্ষণিকভাবে ফ্মরণ করা, যাতে কখনও নূটি 
ও শৈথিল্য দেখা না দেয়। এই স্তরকেই স্ফী-বুযুর্গগণের পরিভাষায় صمو ل | لى الله‎ 2 


আল্লাহ্‌ পর্যন্ত পৌছা বলা হয়। এভাবে প্রথম বাক্যে শেষ স্তর এবং শেষ বাক্যে প্রথম স্তর 
উল্লিখিত হয়েছে। এই ক্রম পরিবর্তনের কারণ সম্ভবত এই যে, দ্বিতীয় স্তরই আল্লাহর 
পথের পথিকের আসল উদ্দেশ্য ও চরম লক্ষ্য। তাই এর গুরুত্ব ও শ্রেষ্ঠত্ব ব্যক্ত করার জন্য 
স্বাভাবিক ক্রম পরিবর্তন করা হয়েছে। শেখ সাদী (র) উপরোক্ত দু'টি স্তর চমৎকারভাবে 
বর্ণনা করেছেন ٤ 


تعلق কাক‏ است و ہے حا صلی -- چو پو ند ها بگسلی واصلی 


ইসমে যাতের যিকর অর্থাৎ বারবার ‘আল্লাহ্‌’ ‘আল্লাহ্‌’ বলাও ইবাদত £ আয়াতে 
ول رہ۔ںے۔‎ তা Au কের 


ইসম শব্দ উল্লেখ করে و اذ کر اسم ور بک‎ বলা হয়েছে এবং و اذ کرو بک‎ বলা 


হয়নি। এতে ইঙ্গিত পাওয়া যায় যে, ইসমে অর্থাৎ. আল্লাহ্‌ বারবার উচ্চারণ করাও আদিষ্ট 
বিষয় ও কাম্য ।---(মাযহারী ) কোন কোন আলিম একে বিদ'আত বলেছেন। আয়াত থেকে 
জানা গল যে, তাদের এই উক্তি ঠিক নয়। 


O, 


১} যাকে কোন কাজ‏ مقر و و المغرب ل الك | هوفا تخذ ه وكيل 


7A 3 A صح بت‎ 


সোপর্দ করা হয়, অভিধানে তাকে ০৮ ১ বলা হয়। কাজেই نا نکر 5 و کھلا‎ 7 


অর্থ এই যে, নিজের সব কাজ-কারবার ও অবস্থা আল্লাহ্‌র কাছে সোপর্দ কর। পরিভাষায় 
একেই তাওয়ান্কুল বলা হয়। এই স্রায় রসূলুল্লাহ, (সা)-কে প্রদর্ত নির্দেশাবলীর মধ্যে 
এটা পঞ্চম নির্দেশ। ইমাম ইয়াকুব কারখী রে) বলেন £ সুরার শুরু থেকে এই আয়াত 
পর্যন্ত সূলুক তথা আল্লাহ্‌র পথে চলার পাঁচটি স্তরের দিকে ইঙ্গিত রয়েছে ১. রান্রিবেলায় 
আল্লাহ্‌র ইবাদতের জন্য নিজনে গমন, ২. কোরআন পাকে মশগুল হওয়া, ৩. সদা- 
সর্বদা আল্লাহ্‌র স্মরণ ৪. স্থষ্টির সাথে সম্পর্কছেদ এবং ৫. তাওয়ান্ধুল। তাওয়া- 


ATA তি Al, 9 তা 


রুলের সর্বশেষ নির্দেশ দেওয়ার পূর্বে আল্লাহ্‌ তা'আলার গুণ ৩ رب المشرق و المغر‎ 


সূরা মুয্যাম্মিল ৬১১ 


বর্ণনা করে ইঙ্গিত করা হয়েছে যে, যে পবিভ্র সত্তা পূর্ব-পশ্চিম তথা সারা জাহানের পালন- 
কর্তা এবং সারা জাহানের প্রয়োজনাদি আগা গোড়া পূর্ণ করার যিশ্মাদার, একমান্ত্র তিনিই 
তাওয়াক্কুল ও ভরসা করার যোগ্য হতে পারেন এবং তার উপর যে ব্যক্তি ভরসা করবে, সে 


AD ee A পার্ট‏ س مت 


কখনও বঞ্চিত হবে না। কোরআনের অন্য এক আয়াতে আছে $ ومن ینو کل على‎ 


CAS পন 


বার 7 
الله فهر حسبک‎ অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ্‌র উপর ভরসা করে, তার যাবতীয় প্রয়োজনাদি ও 


বিপদাপদের জন্য আল্লাহ্‌ই যথেষ্ট । 

তাওয়ান্তুলের শরীয়তসম্মত অর্থ ঃ আল্লাহ্‌র উপর তাওয়ান্কুল করার অর্থ এরূপ 
নয় যে, জীবিকা উপার্জন ও আত্মরক্ষার যেসব উপকরণ ও হাতিয়ার আল্লাহ্‌ তা“আলা দান 
করেছেন, সেগুলোকে নিষ্ক্রিয় করে আল্লাহ্রউপর ভরসা করতে হবে। বরং তাওয়ান্ু- 
লের স্বরূপ এই যে, উদ্দেশ্য সাধনে আল্লাহ প্রদত্ত শক্তি, সামর্থ্য ও উপকরণাদি. পুরোপুরি 
ব্যবহার কর, কিন্তু বৈষয়িক উপকরণাদিতে অতিমান্রায় মগ্ন হয়ে যেও না। ইচ্ছাধীন 
কাজকর্ম সম্পন্ন করার পর ফলাফল আল্লাহ্‌র কাছে সোপর্দ করে নিশ্চিন্ত হয়ে যাও। 


তাওয়ান্কুলের এই অর্থ স্বয়ং রসূলুল্লাহ (সা) বর্ণনা করেছেন। ইমাম বগভী ও 
বায়হাকী (র) বণিত এক হাদীসে তিনি বলেন $ 


| سکیل رزتھاالا نا تقوا اللہ و جملو‎ 54 ১৮ ৬১১ ৬১ এ 
فی الطلب‎ অর্থাৎ কোন ব্যক্তি তখন পর্যন্ত মৃত্যুমুখে পতিত হবে না, যে পর্যন্ত সে তার 


অবধারিত ও লিখিত রিখিক পুরোপুরি হাসিল না করে। কাজেই তোমরা আল্লাহ্‌কে ভয় 
কর এবং স্থীয় উদ্দেশ্য অর্জনে এতদূর মগ্ন হয়ো নাষে, অন্তরের সমস্ত অভিনিবেশ বৈষয়িক 
উপকরণাদির মধ্যেই সীমিত থেকে যায় এবং তোমরা আল্লাহ্‌র উপর ভরসা কর।--- 
(মাযহারী) তিরমিষীতে আবু যর গিফারী (রো) হতে বণিত আছে, রসূলুলাহ্‌ (সা) বলেন ৪ 
দুনিয়া ত্যাগ এর নাম নয় যে, তোমরা হালালকৃত বস্তসমৃহকে নিজেদের জন্য হারাম করে 
নেবে অথবা নিজেদের ধন-সম্পদ অযথা উড়িয়ে দেবে, বরং দুনিয়া ত্যাগের অর্থ এইযে, 
তোমাদের কাছে যা আছে, তার তুলনায় আল্লাহ্‌র কাছে যা আছে তার উপর তোমাদের ভরসা 


বেশী হবে ।---( মাযহারী ) 


مج ۵ ۵ | موم وم م 


১---ইমাম কারখী রে)-র উক্তিমতে এটা রসূলুল্লাহ‏ | صبر علی ما یقو لو ن 


(সা)-কে প্রদত্ত ষষ্ঠ নির্দেশ। অর্থাৎ মানুষের উৎপীড়ন ও গালিগালাজে সবর করা। 
এটা আল্লাহ্‌র পথের পথিকের সবশ্রেষ্ঠ স্তর। উদ্দেশ্য এই যে, যাদের শুভেচ্ছায় ও 
সহানুভূতিতে সাধক তার সমস্ত শক্তি-সামর্থ্য ও জীবন নিয়োজিত করে, প্রতিদানে তাদের ' 
পক্ষ থেকেই নির্যাতন ও গালিগালাজ শুনে উত্তম সবর করবে এবং প্রতিশোধ গ্রহণের 


৬১২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


কল্পনাও করবে না। স্ফীগণের পরিভাষায় এই সর্বোচ্চ স্তর নিজেকে সম্পূর্ণরূপে বিলীন 
করা ব্যতীত অজিত হয় না। 


ر اھر ھر ما جملا 


শাব্দিক অর্থ বিষণ্ণ ও দুঃখিত মনে‏ 5و--هقچر - و اهچر هم ھجرا جمیلا 


কোন কিছুকে ত্যাগ করা। অর্থাৎ মিথ্যারোপকারী কাফিররা আপনাকে যেসব পীড়াদাম্মক 
কথাবার্তা বলে, আপনি সেসবের প্রতিশোধ নেবেন না ঠিক, কিন্তু তাদের সাথে সম্পর্কও 
রাখবেন না। সম্পর্ক ত্যাগ করার সময় মানুষের অভ্যাস এই যে, যার সাথে সম্পর্ক ত্যাগ 
করা হয়, তাকে গালমন্দ দেয়। তাই রস্লুল্লাহ (সা)-কে সম্পর্ক ত্যাগের আদেশ দিতে 


OA oe OAT 


যেয়ে ৬০৯ 1) শব্দ যোগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার উচ্চ পদমর্যা- 


দার খাতিরে আপনি কাফিরদের সাথে সম্পর্ক ত্যাগ করবেন এবং মুখেও তাদেরকে 
মন্দ বলবেন না। 


কোন কোন তফসীরবিদ বলেন £ঃ পরবর্তীতে অবতীর্ণ জিহাদের আদেশ সম্বলিত 
আয়াত দ্বারা এই আয়াতের নির্দেশ রহিত হয়ে গেছে। কিন্তু চিন্তা করলে এরূপ বলার 
প্রয়োজন নেই । কেননা, আলোচ্য আয়াতে কাফিরদের উৎপীড়নের কারণে সবর ও. 
সম্পর্ক ত্যাগ শিক্ষা দেওয়া হয়েছে । এটা হুমকি, শাস্তি ও জিহাদের পরিপন্থী নয়। এই 
আয়াতের নির্দেশ সর্বদা ও সর্বাবস্থায় প্রযোজ্য এবং জিহাদে যে শাস্তির হুমকি আছে 
তার আদেশ বিশেষ বিশেষ সময়ে প্রযোজ্য। এছাড়া ইসলামী জিহাদ কোন প্রতিশোধ 
স্পৃহা ও ক্রোধবশত করা হয় না, যা সবর ও উত্তম সম্পর্ক ত্যাগের পরিপন্থী হবে। বরং 
জিহাদ বিশেষ আল্লাহ্‌র আদেশ প্রতিপালন মান্ত্র। সাধারণ অবস্থায় সবর ও সম্পর্ক ত্যাগও 
তেমনি। অতঃপর রসূলুল্লাহ সো)-র সান্ত্বনার জন্য কাফিরদের পরকালীন আযাব বর্ণনা 
করা হয়েছে। উদ্দেশ্য এই যে, ক্ষণস্থায়ী অত্যাচার-অবিচারের কারণে আপনি দুঃখিত 
হবেন না। আল্লাহ্‌ তা'আলা তাদেরকে কঠোর শাস্তি দেবেন। তবে বিশেষ রহস্যের 21 


۰ 


তাদেরকে কিছু অবকাশ দিয়ে রেখেছেন। পরবতা আয়াত اک 5 آلیکن بھی‎ ۱ ১ 


LA পা ره م‎ আপা A 


آو لی النعمة ৮০৯১১ 95 ---এর মর্ম তাই। এতে কাফিরদেরকে‏ 5 و مهلهم دللا 


| বলা হয়েছে । ৪৯১ শব্দের অর্থ ভোগ-বিলাস, ধন-সম্পদ ও সন্তান-সন্ততি প্রাচ্য | 
এতে ইঙ্গিত আছে যে, দুনিয়ার ধন-সম্পদ, সন্তান-সন্ততি ও ভোগ-বিলাসে মত্ত হয়ে যাওয়া 


পরকাল অবিশ্বাসীরই কাজ হতে পারে। মু"মিনও মাঝে মাঝে এগুলো প্রাপ্ত হয়, কিন্ত সে 
তাতে মত্ত হয়ে পড়ে না। দুনিয়ার আরাম-আয়েশের মধ্যে থেকেও তার অন্তর পরকাল চিন্তা 
থেকে মুক্ত হয় না। 


অতঃপর পরকালের কঠিনতম শাস্তির বর্ণনা প্রসঙ্গে نکال‎ 1 শব্দ ব্যবহার করা হয়েছে। 


7-5 ۰ ৬১৩ 


অর্থ আটকাবস্থা ও শিকল। এরপর জাহান্নামের উল্লেখ করে জাহাম্মামীদের ভয়াবহ খাদ্যের 


ক رس‎ 


কথা আছে--- ৮০৫ | ৩ ৮০ ৬৬-_---এর অর্থ গলগ্রহ খাদ্য। অর্থাৎ যে খাদ্য গলায় 


এমনভাবে আটকে যায় যে, গলধঃকরণও করা যায় না এবং উদ্গীরণও করা যায় না। 
জাহান্নামীদের খাদ্য যরী ও যাক্কুমের অবস্থা তাই হবে। 


হযরত ইবনে আব্বাস রো) বলেনঃ তাতে আগুনের ফোঁটা থাকবে; যা গলায় | 
7 A £ 227 سے‎ 


আটকে যাবে ।---(নাউযুবিল্লাহ্‌ মিনহ ) শেষে বলা হয়েছে ঃ و عن | با اليما‎ 


আযাব উল্লেখ করার পর একথা বলে এর আরও অধিক سے‎ ও অকল্পনীয়তার দিকে 
ইঙ্গিত করা হয়েছে। 


পূর্ববর্তী বৃযৃগগণের পরকাল ভীতি ঃ ইমাম আহমদ, ইবনে আবী দাউদ, ইবনে 
আদী ও বায়হাকী রে) বর্ণনা করেন, এক ব্যক্তি কোরআন পাকের এই আয়াত শুনে ভয়ে 
অজ্ঞান হয়ে পড়ে। হযরত হাসান বসরী (র) একদিন রোযা রেখেছিলেন ।, ইফতারের 
সময় সম্মুখে খাদ্য নীত হলে অন্তরে এই আয়াতের কল্পনা জেগে উঠে। তিনি খাদ্য গ্রহণ 
করতে পারলেন না। দ্বিতীয় দিন সন্ধ্যায় আবার এই ঘটনা ঘটল । তিনি আবার খাদ্য 
ফেরত পাঠিয়ে দিলেন। তৃতীয় দিনও যখন তিনি খাদ্য গ্রহণ করলেন না, তখন তাঁর পুত্র 
হযরত সাবেত বানানী, ইয়াধীদ যব্বী ও ইয়াহ্ইয়া বান্কা (র)-র কাছে যেয়ে পিতার অবস্থা 
জানালেন ! তারা এসে বহু পীড়াপীড়ির পর তাকে সামান্য খাদ্য গ্রহণে সম্মত করলেন । 
---(রূহুল 'মা'আনী) 


3 ASA و‎ 3 ৭৫ Ar 


অতঃপর কিয়ামতের কিছু ভয়াবহ ঘটনা বণিত হয়েছেঃ ٹر جف الا رض‎ 7 


OAT‏ ار 


45)1---এরপর কাফিরদের ফিরাউন ও হযরত মূসার কাহিনী শুনিয়ে সতর্ক করা 
৮19 


হয়েছে যে, ফিরাউন পয়গম্বর মূসা আট)-কে মিথ্যারোপ করে আযাবে গ্রেফতার হয়েছে, 
তোমরা মিথ্যারোপ অব্যাহত রাখলে তোমাদের উপরও দুনিয়াতে এমনি ধরনের আযাব 
আসতে পারে। শেষে বলা হয়েছে, দুনিয়াতে এরূপ আযাব না আসলেও কিয়ামতের সেই 
দিনের আযাবকে ঠেকাতে পারবে না, যেদিন ভয়াবহ ও দীর্ঘ হওয়ার কারণে বালককে 
کاو‎ পরিণত করে দেবে। বাহ্যত এতে কিয়ামতের ভয়াবহতা ও কঠোরতা বিধৃত হয়েছে। 
সেদিন এমন ভীতি ও ভ্ত্রাস দেখা দেবে যে, বালকও রূদ্ধ হয়ে যাবে। কেউ কেউ একে উপমা 
বলেছেন এবং কারও মতে এটা বাস্তব সত্য। দিনটি এত দীর্ঘ হবে যে, বালকও রুদ্ধ বয়সে 
পৌছে যাবে।---(কুরতুবী, রূহুল মা'আনী) 


AS 


তাহাজ্জুদ আর ফরধ নগ্ন ঃ স্রার শুরুতে تم اللیل‎ বলে রসূলুল্লাহ (সা) ও 


৬১৪ ھت‎ মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


সকল মুসলমানের উপর তাহাজ্জুদ ফরয করা হয়েছিল এবং এই নামায অর্ধরান্রির কিছু 
কম অথবা কিছু বেশী এবং কমপক্ষে এক-তৃতীয়াংশ রাত্রি পথস্ত দীর্ঘ হওয়াও ফরয ছিল। 
রসূলুল্লাহ (সা) ও তাঁর একদল সাহাবী প্রায়ই রাত্রির অধিকাংশ সময় নামাযে অতিবাহিত 
করে এই ফরয আদায় করতেন। প্রতি রান্রিতেই এই ইবাদত এবং দিনের বেলায় দীনের 
দাওয়াত ও প্রচারকার্ষ, তদুপরি ব্যক্তিগত প্রয়োজনাদি নির্বাহ করা নিঃসন্দেহে এক দুরূহ 
ব্যাপার ছিল। এছাড়া সাহাবায়ে কিরামের অধিকাংশই মেহনতমজুরী অথবা ব্যবসা- 
বাণিজ্য করতেন। নিয়মিতভাবে এই দীর্ঘ নামায আদায় করতে করতে রসুলুল্লাহ (সা) 
ও সাহাবায়ে কিরামের পদযূগল ফুলে যায়। তাঁদের এই কষ্ট ও শ্রম আল্লাহ্‌ তাআলার 
অগোচরে ছিল না। কিন্তু তাঁর জ্ঞানে পূর্ব থেকেই নির্ধারিত ছিল যে, এই পরিশ্রম ও মেহন- 
তের ইবাদত ক্ষণস্থায়ী হবে, যাতে তাঁরা পরিশ্রম ও সাধনায় অত্যন্ত হয়ে যান। এর প্রতি 


© هم PAT HA A‏ رج 


আয়াতেও ইঙ্গিত পাওয়া যায়। অর্থাৎ এর চেয়ে ভারী‏ 31 ستلقی علیک لا ثثیلا 


ও গুরুত্বপূর্ণ বাণী কোরআনের দায়িত্ব আপনাকে সোপর্দ করা হবে, তাই আপনাকে এই 
কষ্ট ও পরিশ্রমে নিয়োজিত করা হয়েছে। সারকথা, আল্লাহ্‌র জান অনুযায়ী যখন এই 
সাধনা ও পরিশ্রমে অভ্যস্ত করার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেল, তখন তাহাজ্জুদের ফরয রহিত 
করে দেওয়া হল।' হযরত ইবনে আব্বাস (রা)-এর বর্ণনা অনুযায়ী এটাও হতে পারেযে, 
আলোচ্য আয়াত দ্বারা কেবল দীর্ঘ নামা রহিত হয়েছে এবং আসল তাহাজ্জুদের নামায 
পূর্ববৎ ফরয রয়ে গেছে। অতঃপর 5 রান্রিতে যখন পার্জেগানা নামায ফরয করা 
হল, তখন তাহাজ্জুদের নামায আর ফরয রইল না। 


বাহাত রসূলুল্লাহ. (সো) ও সমস্ত উম্মত থেকে এই রহিত ফরয হয়ে গেছে । তবে 
তাহাজ্জুদের নামায মৌস্তাহাব এবং আল্লাহ্‌র কাছে পছন্দনীয়---এই বিধান এখনও বাকী 
আছে। এখন এই নামাযে কোন সময়সীমা এবং কোরআন পাঠের কোন বাধা-ধরা পরিমাণ 
রাখা হয়নি। প্রত্যেকেই নিজ নিজ শক্তি ও ফুরসত অনুযায়ী পড়তে পারে এবং যতটুকু সম্ভব 
কোরআন পাঠ করতে পারে। ۰ 


শরীয়তের বিধান রহিত হওয়ার স্বরূপ $ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও প্রতিষ্ঠান বিভিন্ন 
সময়ে তাদের আইন-কান্ন পরিবর্তন ও রহিত করে থাকে। তবে এর বেশীর ভাগ কারণ, 
অভিজ্ঞতার পর নতুন পরিস্থিতির উদ্ভব হয়ে থাকে, যা পর্বে জানা থাকে না। নতুন পরি- 
স্থিতির সাথে মিল রেখে প্রথম আইন রহিত করে অন্য আইন জারি করা হয়। কিন্তু আল্লাহ্‌ 
তা'আল্লার বিধানাবলীতে এরূপ কল্পনাও করা যায় না। কেননা, কোন নতুন বিধান জারি 
করার পর মানুষের কি অবস্থা দীড়াবে, কেমন পরিস্থিতি সৃষ্টি হবে, তা আল্লাহ্‌ তা“আলা 
পূর্ব থেকেই জানেন। তাঁর সর্বব্যাপী ও চিরন্তন জ্ঞানের বাইরে কোন কিছু নেই। কিন্তু 
উপযোগিতার তাগিদে কোন কোন বিধান আল্লাহ্‌র জ্ঞানে নিদিষ্ট মেয়াদের জন্য জারি করা 
হয় এবং তা কারও কাছে প্রকাশ করা হয়না। ফলে মানুষ মনে করে যে, এই বিধান 
চিরকালের জন্য স্থায়ী। আল্লাহ্‌র কাছে নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যখন বিধানটি 


প্রত্যাহার করা হয়, তখন মানুষের দুষ্টিতে তা রহিতকরণ বলে প্রতিভাত হয়। অথচ 


23 17 ৬১৫ 


প্রকৃতপক্ষে তা দ্বারা মানুষের কাছে একথা বর্ণনা করা ও প্রকাশ করা হয়ে থাকে যে, বিধানটি 
চিরকালের জন্য নয়; বরং এই মেয়াদের জন্যই জারি করা হয়েছিল। এখন মেয়াদ শেষ 
"হয়ে যাওয়ার কারণে বিধানও শেষ হয়ে গেছে ۱ 


কোরআন পাকের অনেক আয়াত রহিত হতে দেখে সাধারণভাবে যে সন্দেহ উত্থাপন 
করা হয়, উপরোক্ত বক্তব্যে তার জওয়াব দেওয়া হয়েছে । কোন কোন তফসীরবিদ বলেন ঃ 
এই আয়াত নাযিল হওয়ার পরেও বিশেষভাবে রসূলুল্লাহ (সা)-র জন্য 0 নামায 


A ا‎ 


ফরয ছিল। তারা সূরা বনী ইসরাঈলের لو لک‎ 8১ 83 ১০৪৩ من اليل‎ 5 আয়াত- 


| 
খানি এর প্রমাণ হিসাবে পেশ করেন। এতে বিশেষভাবে রসূলুল্লাহ (সা)-র দায়িত্বে তাহা- 
ড্জদের নামাযকে একটি অতিরিক্ত ফরয হিসাবে আরোপ করা হয়েছে। কেননা, ৯৩ 0 


শব্দের আভিধানিক অর্থ অতিরিক্ত; মানে অতিরিক্ত ফরয। কিন্তু অধিকাংশের মতে এই 
শটে 4 2 
নামায এখন কারও উপর ফরুঘ নয়। তবে মোস্তাহাব সবার জন্যই। আয়াতে ৮6) دا نله‎ 


বলে পারিভাষিক নফল বোঝানো হয়েছে। এ সম্পকিত অবশিষ্ট আলোচানা সূরা বনী 
ইসরাঈলের তফসীরে দেখুন । 


IA পেপে ING রর AIAN তা 


فا قر ء وا ما ৩1 থেকে ৯১০০ ০১৮৯‏ ر بک بعلم ফরয তাহাজ্জুদ রহিতকারী‏ 


পর্যন্ত আয়াতখানি সুরার শুরুভাগের আয়াতগুলো নাযিল হওয়ার এক বছর অথবা আট 
মাস পর অবতীর্ণ হয়েছে। অতএব পূর্ণ এক বছর পর ফরয তাহাজ্জুদ রহিত হয়েছে। 
মসনদে আহমদ, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজা ও নাসায়ীতে হযরত আয়েশা (রা) 
থেকে বণিত আছে, আল্লাহ্‌ তা'আলা এই সূরার শুরুতে তাহাজ্জদের নামায ফরয করে- 
ছিলেন। রসূলুল্লাহ সো)ও সাহাবায়ে কিরাম এক বছর পর্যন্ত এই আদেশ পালন করতে 
থাকেন। সূরার শেষ অংশ বার মাস পর্যন্ত আকাশে আটকে রাখা হয়। বছর পর্ণ হওয়ার 
পর শেষ অংশ অবতীর্ণ হয় এবং তাতে ফরয তাহাজ্জুদ রহিত করে দেওয়া হয় । এরপর 
তাহাজ্জদের নামায নিছক নফল ও মোস্তাহাব থেকে যায় ।---রেহুল মা'আনী) 


سص A Ga‏ هم ش م শট‏ 


এর পর রহিতকরণের কারণ বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছেঃ & দা علم ف لن‎ 


শব্দের অর্থ গণনা করা। অর্থাৎ আল্লাহ্‌ তাআলা জানেন যে, তোমরা এর‏ إاحصاء— 


গণনা করতে পারবে না। কোন কোন তফসীরবিদের মতে উদ্দেশ্য এই যে, তাহাজ্জুদের 
নামাযে আল্লাহ্‌ তাআলা রান্রির এক-তৃতীয়াংশ থেকে দুই-তৃতীয়াংশ পর্যন্ত সময় নির্ধারণ 
করেছিলেন। কিন্তু সাহাবায়ে কিরামের পক্ষে এই নামাযে মশগুল থাকা অবস্থায় TIN چم‎ 
টুকু হয়েছে, তা জানা কঠিন ছিল। কেননা, তখনকার দিনে সময় জানার যন্ত্র ঘড়ি ইত্যাদি 
ছিল না। থাকলেও নামাযে মশগুল হয়ে বারবার ঘড়ির দিকে তাকানো তাঁদের অবস্থা ও 


৬১৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


খুণ্ড-খুযুর পরিপ্রেক্ষিতে সহজ ছিল না। আবার কোন কোন তফসীরবিদ বলেন 8 এখানে 

শব্দের অর্থ দীর্ঘ সময় এবং নিদ্রার সময়ে প্রত্যহ যথারীতি নামায গড়তে সক্ষম‏ | حصا ع 
না হওয়া। শব্দটি এই অর্থেও ব্যবহাত হয়ঃ যেমন হাদীসে আল্লাহ্‌র সুন্দর নামসম্হ‏ 
সম্পর্কে বলা হয়েছে  ڈنجلا ১ ১ ৩১ ৮০০৮ ৬% অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ্‌র নামসমূহকে‏ 
কর্মের ভেতর দিয়ে পুরোপুরি ফুটিয়ে তোলে সে জান্নাতে দাখিল হবে। সুরা ইবরাহীমের‏ 
তফসীরেও এ সম্পর্কে পুর্ণ আলোচনা করা হয়েছে।‏ 


ASA Ao حر‎ ee 


(9৮৩ ৩১ Lily تر‎ শব্দের আসল অর্থ প্রত্যাবর্তন করা । গোনাহের তও- 


বাকেও এ কারণে তওবা বলা হয় যে, মানুষ এতে পূর্বের গোনাহ্‌ থেকে প্রত্যাবর্তন করে। 
এখানে কেবল প্রত্যাহার বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহ্‌ তা“আলা ফরয তাহাজ্জুদের আদেশ 


IATA পা سے سے ضر وکیا سے‎ AS En 


فا قر ء وا ما تبيسر مى ألقر أ ر £ প্রত্যাহার করে নিয়েছেন। অবশেষে বলা হয়েছে‏ 


--- 515155775 IIT, যা এখন ফরযের পরিবর্তে মোস্তাহাব অথবা সুন্নত রয়ে 
গেছে, তাতে যে যতটুকু কোরআন সহজে পাঠ করতে পারে, পাঠ করুক। এর জন্য নিদিষ্ট 
কোন পরিমাণ নেই। 


سح مر و ৮1%‏ 


৪ الصلو‎ 15৮21 5--এখানে অধিকাংশ তফসীরবিদের মতে ফরয নামা বোঝানো 


হয়েছে। বলা বাহুল্য, ফরয নামায পাঁচটি যা মিরাজের রান্লিতে ফরয হয়েছে। এ থেকে 
জানা যায় যে, তাহাজ্জুদের নামায এক বছর পর্যন্ত ফরয থাকাকালেই মিরাজের ঘটনা 
সংঘটিত হয়েছে। এরপর পূর্বোক্ত আয়াতের মাধ্যমে ফরয তাহাজ্জদ রহিত হয়েছে। 


চিনে পা 


সুতরাং স্রার শেষের $ قهموا الصلو‎ { আয়াতে পাঞ্জেগানা ফরয নামায বোঝানো যেতে 
পারে।---(ইবনে কাসীর, কুরতুবী, বাহ্‌রে মূহীত) 
29112 চি 
এমনি ভাবে + اتا الز کو‎ এ বাক্যে ফরয যাকাত বোঝানো হয়েছে। কিন্তু 


প্রসিদ্ধ এইযে, যাকাত হিজরতের দ্বিতীয় বর্ষে ফরয হয়েছে এবং এই আয়াত মন্ধায় অবতীর্ণ 
হয়েছে। এ কারণে কোন কোন তফসীরবিদ বিশেষভাবে এই আয়াতটিকে মদীনায় অবতীর্ণ 
বলেছেন। কিন্তু ইবনে কাসীর বলেনঃ যাকাত মক্কায় ইসলামের প্রাথমিক যুগেই ফরয 

হয়েছিল, কিন্তু তার নেসা ও পরিমাণের বিস্তারিত বিবরণ মদীনায় হিজরতের দ্বিতীয় 
বর্ষে বণিত হয়েছে। এমতাবস্থায় আয়াত মক্কায় অবতীর্ণ হলেও ফরয যাকাত বোঝানো 
যেতে পারে ।---রূহুল-মা“আনীও তাই বলেছে। 


کہ 3 و ۸2 #۶ Ger‏ 


১----আল্লাহ্‌র পথে ব্যয় করাকে এমনভাবে ব্যক্ত করা‏ { تر ضرا الله بر ضا حسنا 


সূরা 5 ৬১৭ 


হয়েছে যেন ব্যয়কারী আল্লাহকে খণ দিচ্ছে । এতে তার অবস্থার প্রতি রুপা প্রদর্শনের - 
দিকেও ইজিত আছে যে, আল্লাহ্‌ তা'আলা ধনীদের সেরা ধনী, তাঁকে দেওয়া খণ কখনও 
মারা যাবে না--অবশ্যই পরিশোধিত হবে। ফরয যাকাতের আদেশ পূর্বেই বণিত হয়েছে। 
তাই এখানে নফল দান-খয়রাত ও কার্ধাদি বোঝানো হয়েছেঃ যেমন আত্মীয়-স্বজন ও 
প্রিয়জনকে কিছু দেওয়া, মেহমানদের জন্য ব্যয় করা, আলিম ও সাধু পুরুষদের সেবাহত্ 
করা ইত্যাদি । কেউ কেউ এর অর্থ এই নিয়েছেন যে, যাকাত ছাড়াও অনেক আথিক 
ওয়াজিব পাওনা মানুষের উপর্ন বর্তেঃ যেমন পিতামাতা, স্ত্রী ও সন্তান-সন্ততির ভরণ-পোষণ 


حر و سے 
বাক্যে এসব ওয়াজিব পাওনা আদায় করার নির্দেশ‏ تر 15 الله ইত্যাদি। কাজেই‏ 


দেওয়া হয়েছে। 


AL A WAS Ii ,ر‎ আএপাঠি পাতা 


১৪ ৬ ১-_ অর্থাৎ তোমরা জীবদ্দশায় যে যে কাজ‏ موا لا نفسکم مر خير 
SOC ৩‏ 


সম্পাদন কর, তা মৃত্যুর সময় সেই কাজের ওসীয়্যত করে যাওয়ার চেয়ে উত্তম। কারণ, 
মৃত্যুর পর ওয়ারিশরা স্বাধীনঃ তারা ওসীয়্যত পূর্ণ করতেও পারে, না-ও করতে পারে। 
এতে আথিক-ইবাদত, সদকা-খয়রাতসহ নামায-রোযা ইত্যাদিও দাখিল। 


হাদীসে আছে রস্লুল্লাহ্‌ (সা) একবার সাহাবায়ে কিরামকে প্রশ্ন করলেন 8 তোমা- 
দের মধ্যে এমন কেউ আছে কি, যে নিজের ধনসম্পদের তুলনায় ওয়ারিশের ধনসম্পদকে 
বেশী ভালবাসে £ সাহাবায়ে কিরাম আরয করলেন ۶: নিজের ধনের চেয়ে ওয়ারিশের 
ধনকে বেশী ভালবাসে এরূপ ব্যক্তি আমাদের মধ্যে নেই। রসূলুল্লাহ সো) বললেন £ খুব 
বুঝেশুনে উত্তর দাও। সাহাবায়ে কিরাম বললেন £ এই উত্তর ছাড়া আমাদের অন্য কোন 
উত্তর জানা নেই। তিনি বললেনঃ (আচ্ছা, তা হলে বুঝে নাও) তোমার ধন তাই, যা তুমি 
স্বহস্তে আল্লাহ্‌র পথে ব্যয় করবে । তোমার মৃত্যুর পর যে ধন থেকে যাবে, তা তোমার ধন 
নয়---তোমার ওয়ারিশের ধন। ---(ইবনে কাসীর) ۱ | 


سورة المد ثر 
7 ج٭ 
মক্কায় অবতীর্ণ, ৫৬ আয়াত, ২ রুকু"‏ 
واو الخ اليو 
ও ওত ও সে 3668১5৩5585 ৩‏ 
اجره مج ری ولا تنان 196৯১০33862‏ 
BS SIFU GS‏ ومن ا معن علی CA‏ 1 
৩2554 ৬৩2১৪18৬৩25 07595‏ 
৪০৩57 51685 এ ৬৩৬০৪ ৩1552 0‏ 
ڪل ء امه کان لایتاعِیدّا ‏ سارهقه صعودٌا 6 453 
فر وقد رت BITS‏ درن لم ETE BOTS LS OF‏ 
2৮8১৩108850 5 রত 8255 ৩টি‏ 
ور و ان ৩5784 232৩51৫6১৮৬‏ 
5৮৪] 229 53৬5 2 95 98১5454৪‏ 
উর জা 5970 দি) ৮৮৩‏ 
0012৩০্8 ৩৩১৪৭ 19552 SSN‏ 0157 


والبوینون ولیقول ০৪০‏ ا مر و ০৮৫‏ دا 








সূরা 5 ৬১৯ 


৩: 2 ৩ اراد اللہ‎ 
কক 22, সু) ৩১০ ود‎ sr bs LST বাঁকে 
سی لذا افر ار‎ টে নন و‎ ০ ১ 
2961 3188 55 ৪৯ راب‎ ১৪. এ 
EEE A ও 
9৬ 924 24৫৩০৬৬ +7 
EEE EE 
GE Bends ৯55 4 ৪ 092৬1 2০ 
৬৮০০৮ ৬ ১০ bed وق ی‎ 
بل‎ ۱ 07 85৮ بريد ر ا‎ 
سا الاخرةه که نکر م ف ا د ڪرو ن وا‎ 
ই الکٹرٰے‎ 0৮5৯2৬৩3১98 


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে SF 

(১) হে চাদরারত, (২) উঠুন, সতর্ক করুন, (৩) আপন পালনকর্তার মাহাত্ম্য 
ঘোষণা করুন (8) আপন পোশাক পবিভ্ব করুন (৫) এবং অপবিন্রতা থেকে দূরে থাকুন । 
(৬) অধিরু প্রতিদানের আশায় অন্যকে কিছু দেবেন না। (৭) এবং আপনার পালন- 
কর্তার উদ্দেশে সবর করুন। (৮) যেদিন শিংগায় হুক দেওয়া হবে; (৯) সেদিন হবে 
কঠিন দিন, (১০) কাফিরদের জন্য এটা সহজ নয়। (১১) যাকে আমি অনন্য করে 
সৃষ্টি করেছি, তাকে আমার হাতে ছেড়ে দিন। (১২) আমি তাকে বিপুল ধনসম্পদ দিয়েছি 
(১৬) এবং সদাসংগী পূত্রবর্গ দিয়েছি, (১৪) এবং তাকে খুব সচ্ছলতা দিয়েছি। (১৫) 
এরপরও সে আশা করে যে, আমি তাকে আরও বেশী দিই (১৬) কখনই নয় । সে আমার 
নিদর্শনসমূহের বিরুদ্ধাচরণকারী। (১৭) আমি ۹ তাকে শাস্তির পাহাড়ে আরোহণ 


کو سے 
ری 


৬২০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অচ্টম খণ্ড 


করাব। (১৮) সে চিন্তা করেছে এবং মনস্থির করেছে, (১৯) ধ্বংস হোক সে, কিরূপে 
সে মনস্থির করেছে, (২০) আবার ধ্বংস হোক সে,কিরূপে লে মনস্থির করেছে। (২১) 
সে আবার দৃষ্টিপাত করেছে, (২২) অতঃপর সে জকঞ্চিত করেছে ও মুখ বিকৃত করেছে, 
(২৩) অতঃপর পৃষ্ঠপ্রদর্শন করেছে ও অহংকার করেছে , ২৪) এরপর বলেছে £ এ 
তো লোক পরম্পরায় প্রাপ্ত যাদু বৈ নয়, ২৫) এ তো মানুষের উক্তি বৈ নয়। (২৬) 
আমি তাকে দাখিল করব অগ্নিতে । (২৭) আপনি কি বুঝলেন অগ্নি কি? (২৮) এটা 
অক্ষত রাখবে না এবং ছাড়বেও না (২৯) মানুষকে দ্ধ করবে। (৩০) এর উপর নিয়ো- 
জিত আছে উনিশজন ফেরেশতা । (৩১) আমি জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাই 
রেখেছি । আমি কাফিরদেরকে পরীক্ষা করার জন্যই তাদের এই সংখ্যা করেছি---যাতে 
কিতাবীরা দৃটু বিশ্বাসী হয়, মুমিনদের ঈমান ব্ৃদ্ধি পায় এবং কিতাবীরা ও মুমিনগণ সন্দেহ 
পোষণ না করে এবং যাতে যাদের অন্তরে রোগ আছে, তারা এবং কাফিররা বলে যে, আল্লাহ্‌ 
এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন। এমনিভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্র্ট করেন এবং 
যাকে ইচ্ছা সৎ পথে চালান। আপনার পালনকর্তার বাহিনী সম্পকে একমাত্র তিনিই 
জানেন। এটা তো মানুষের জন্য উপদেশ বৈ নয় । (৩২) কখনই নয় । চন্দ্রের শপথ, 
(৩৩) শপথ রাত্রির যখন তার অবসান হয়, (৩৪) শপথ প্রভাতকালের, যখন তা আহলা- 
কোডানসিত হয়, ৩৫) নিশ্চয় জাহান্নাম গুরুতর বিপদসমূহের অন্যতম, (৩৬) মানুষের 
জন্য সতর্ককারী (৩৭) তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হয় অথবা পশ্চাতে থাকে। 
(৩৮) প্রত্যেক ব্যক্তি তার র্লুতকর্মের জন্য দায়ী; (৩৯) কিন্তু ডানদিকস্থরা, (৪০) 
তারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে (৪১) ' অপরাধীদের সম্পকে (৪২) 
বলবে £ তোমাদেরকে কিন্সে জাহান্নামে নীত করেছে ? (৪৩) তারা বলবে £ঃ আমরা 
নামায পড়তাম না, (88) অভাবগ্রস্তকে আহা দিতাম না, (8৫) আমরা সমালোচকদের 
সাথে সমালোচনা করতাম (৪৬) এবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম 
(৪৭) আমাদের ম্বত্যু পর্যস্ত। (৪৮) অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন 
উপকারে আসবে না। (৪৯) তাদের কি হল যে, তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়? 
(৫০) যেন তারা ইতস্তত বিক্ষিপ্ত গর্দভ (৫১) হটগোলের কারণে পলায়নপর। (৫২) 
বরং তাদের প্রত্যেকেই চায় তাদের প্রত্যেককে উপযুক্ত গ্রন্থ দেওয়া হোক। (৫৩) কখনও না 
বরং তারা পরকালকে ভয় করে না। (৫৪) কখনও না, এটা তো উপদেশ মান্র। (৫৫) অতএব 
যার ইচ্ছা, সে একে স্মরণ করুক । (৫৬) তারা স্মরণ করবে না কিন্ত যদি আল্লাহ্‌ চান। 
তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী । 





তফদীরের সার-সংক্ষেপ 


হে বস্্রাচ্ছাদিত, উঠুন (অর্থাৎ স্বীয় জায়গা থেকে উঠুন অথবা প্রস্তুত হোন) অতঃপর 
(কাফিরদেরকে) সতর্ক করুন, (যো নবুয়তের দায়িত্ব । এখানে “সুসংবাদ প্রদান করুন" 
বলা হয়নি । কারণ, আয়াতটি একেবারেই নবুয়তের প্রথম দিকের । তখন দু-একজন ছাড়া 
কেউ মুসলমান ছিল না। ফলে সতর্ক করাই অধিক সমীচীন ছিল)। আপন পালনকর্তার 


সূরা মুদ্দাস্সির ৬২১ 


মাহাত্ম্য ঘোষণা করুন, (কেননা, তওহীদই তবলীগের প্রধান বিষয়বস্তু । অতঃপর 
নিজেরও কতিপয় জরুরী পালনীয় কর্ম, বিশ্বাস ও চরিত্রের শিক্ষা রয়েছে। কারণ, যে 
তবলীগ করবে, তারও আত্মসংশোধন প্রয়োজন )। আপন পোশাক পবিত্র রাখুন ( এটা কর্ম 
সম্পকিত বিষয়। শুরুতে নামায ফরয ছিল না, তাই নামাযের আদেশ করা হয়নি। দ্বিতীয় 
এই যে) এবং প্রতিমা থেকে দৃরে থাকুন [ যেমন এ পর্যন্ত আছেন। এটা বিশ্বাসগত বিষয় । 
উদ্দেশ্য এই যে, পূর্বের ন্যায় তওহীদে অটল থাকুন। রসূল্ল্লাহ্‌ (সা) শিরকে লিপ্ত হবেন 
এরাপ আশংকা ছিল না। তবুও তওহীদের গুরুত্ব ফুটিয়ে তোলার জন্য তাঁকে এই আদেশ 
করা হয়েছে ]। প্রতিদানে অধিক পাওয়ার প্রত্যাশায় অন্যকে কিছু দেবেন না। [ এটা চারি- 
ত্রিক বিষয়। পয়গম্বর বাতীত অপরের জন্য এ কাজ জায়েয হলেও 7 | সুরা রোমের 


রা 9৮৮৭2 পাতা 


আয়াত من ر پا‎ ৮৮ ০ ১ এর তফসীর থেকে একথা জানা যায়। রসূলুল্লাহ্‌ সো)-র 


শান ও মর্যাদা সবার উধ্রে, তাই এটা তাঁর জন্য হারাম করে দেওয়া হয়েছে ]। এবং 
(সতর্ককরণের কাজে নির্যাতনের সম্মুখীন হলে তজ্জন্য) আপনার পালনকর্তার (সন্তুষ্টির ) 
উদ্দেশ্যে সবর করুন। (এটা তবলীগ সম্পকিত বিশেষ নৈতিকতা । সুতরাং উল্লিখিত 
আয়াতসম্হে নিজের ও অপরের চরিত্র এবং কর্ম সংশোধনের বিভিন্ন ধারা ব্যক্ত হয়েছে। 
অতঃপর সতর্ক করার পরও যারা ঈমান আনে না, তাদের জন্য এই শাস্তিবাণী রয়েছে যে) 
যেদিন শিংগায় ফঁক দেওয়া হবে, সেদিন কাফিরদের জন্য এক ভয়াবহ দিন হবে, যা 
রদ জন্য মোটেই সহজ হবে না। (অতঃপর কতিপয় বিশেষ কাফির সম্পর্কে বলা 

8) যাকে আমি (সন্তান ও ধন সম্পদ থেকে রিক্ত ) একক সৃষ্টি করেছি ( জন্মের সময় 
hk ধনসম্পদ ও সন্তান-সন্ততি থাকে না। এখানে ওলীদ ইবনে মুগীরাকে বোঝানো 
হয়েছে)। তাকে আমার হাতে ছেড়ে দিন (আমিই তাকে বুঝে নেব )। আমি তাকে বিপুল 
ধনসম্পদ দিয়েছি ও সদাসংগী পুন্রবর্গ দিয়েছি এবং তাকে খুব সচ্ছলতা দিয়েছি। এরপরও 
(সে ঈমান এনে রুতজতা প্রকাশ করেনি বরং কুফর ও অমর্যাদার ভঙ্গিতে এই বিপুল 
ধনসম্পদকে সামান্য মনে করে) সে আশা করে যে, আমি তাকে আরও বেশী দিই। 
কখনও (সে বেশী দেওয়ার যোগ্য) নয়, (ফেননা,) সে আমার আয়াতসমূহের বিরুদ্ধা- 
চরণকারী। (বিরুদ্ধাচরণের সাথে যোগ্যতা কিরূপে থাকতে পারে। তবে টিলা দেওয়ার 
উদ্দেশ্যে বেশী দিলে সেটা ভিন্ন কথা । আয়াত নাযিল হওয়ার পর থেকে এই ব্যক্তির উন্নতি 
বাহ্যত বন্ধ হয়ে যায়। সে মতে এরপর তার কোন সন্তান হয়নি এবং ধনসম্পদও বাড়েনি । 
এ শাস্তি দুনিয়াতে আর পরকালে) তাকে সত্বরই অথাৎ মৃত্যুর পরই) জাহান্নামের পাহাড়ে 
আরোহণ করাব। (তিরমিযীর হাদীসে আছে জাহান্নামে একটি পাহাড়ের নাম ‘সউদ’। 
সত্তর বছরে এর শঙ্গে পৌছুবে, এরপর সেখান থেকে নিচে পড়ে যাবে। এরপর সর্বদাই 
এমনিভাবে আরোহণ করবে এবং নিচে পতিত হবে। উল্লিখিত হঠকারিতাই এই শাস্তির 
কারণ। অতঃপর এর আরও কিছু বিবরণ দেওয়া হচ্ছে 8) সে চিন্তা করেছে (যে কোর- 
আন সম্পর্কে কি বলা যায়) অতঃপর (চিন্তা করে ) মনস্থির করেছে (পরে তা বণিত হবে )। 
ধ্বংস হোক সে, কিরূপে সে (এ বিষয়ে ) মনস্থির করেছে। আবার ধ্বংস হোক সে, কিরপে 
সে এ বিষয়ে) মনস্থির করেছে। তীব্র নিন্দা জাপনার্থে বারবার বিস্ময় প্রকাশ করা 


৬২২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


হয়েছে)। অতঃপর সে (উপস্থিত লোকজনের প্রতি) দৃষ্টিপাত করেছে (যাতে স্থিরীরুত 
কথাটি তাদের কাছে বলে) অতঃপর সে জ্রকুঞ্চিত করেছে এবং মুখ বিকৃত করেছে, অতঃ- 
পর পৃষ্ঠপ্রদর্শন করেছে ও অহংকার করেছে। (আপত্তিকর বিষয় সম্পকে আলোচনা করার 
সময় মুখ বিকৃত করে ঘৃণা প্রকাশ করাই সাধারণ অভ্যাস)। এরপর বলেছেঃ এতো 
লোক পরম্পরায় প্রাপ্ত যাদু বৈ নয়, এ তো মানুষের উক্তিবৈ নয়। (উপরোক্ত মনস্থির 
করার বিষয়বস্ত এটাই। উদ্দেশ্য এই যে, এই কোরআন আল্লাহ্‌র কালাম নয় বরং 
মানুষের কালাম, যা তিনি কোন যাদুকরের কাছ থেকে বর্ণনা করেন অথবা তিনি নিজেই 
এর রচয়িতা । তবে বিষয়বস্ত তাদের কাছ থেকে বণিত, যারা পূর্বে নবুয়ত দাবী করত। 
| م 3 ور‎ 

অতঃপর এই হঠকারিতার বিস্তারিত শাস্তি উল্লেখ করা হচ্ছে। পূর্বে 8৫) سا‎ 
তা সংক্ষেপে 3826215 503155 ( ۱ ۳ 7555 তাকে জাহান্নামে দাখিল করব। আপনি 
কি বুঝলেন জাহান্নাম কি? এটা (এমন যে, প্রবিষ্ট ব্যক্তির কোন কিছু দ্ধ করতে) 
বাকী রাখবে না এবং (কোন কাফিরকে ভিতরে না নিয়ে) ছাড়বে না। মানুষকে দ্ধ 
করবে। এর উপর নিয়োজিত থাকবে উনিশ জন ফেরেশতা । তাদের একজনের নাম 
মালেক। তারা কাফিরদেরকে বিভিন্ন প্রকার শাস্তি দেবে। শক্তিশালী একজন ফেরেশতাই 
জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। এতদসন্ত্বেও উনিশ জনকে নিয়োগ করা 
থেকে বোঝা যায় যে, শাস্তি দানের কাজটি খুবই গুরুত্ব সহকারে সম্পাদন করা হবে। 
উনিশ সংখ্যার গুঢু তত্ব আল্লাহ্‌ তা'আলাই জানেন। এ সম্পর্কে তফসীরবিদগণের 'বিভিন্ন 
উক্তির মধ্যে অভাজনের কাছে যা অধিক গ্রহণযোগ্য, তা এই যে, আসলে সত্য বিশ্বাস- 
সমূহের বিরোধিতার কারণে কাফিরদেরকে শাস্তি দেওয়া হবে। কর্ম সম্পকিত নয় এমন 
অকাট্য বিশ্বাস নয়টি ১. আল্লাহ্‌র প্রতি বিশ্বাস স্থাপন করা, ২. জগতের নতুনত্বে বিশ্বাস 
করা, ৩. ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, ৪. সমস্ত এঁশী গ্রন্থে বিশ্বাস রাখা, 

৫. পয়গন্ধরগণের প্রতি বিশ্বাস রাখা, ৬. তকদীরে বিশ্বাস করা, ৭. কিয়ামতে বিশ্বাস 
করা । ৮. জান্নাত ও ৯. দোযখে বিশ্বাস করা। অন্যসব বিশ্বাস এগুলোর শাখা-প্রশাখা । 
কর্ম সম্পর্ষিত অকাট্য বিশ্বাস দশটি---পাঁচটি করণীয় অর্থাৎ এগুলো করা যে ওয়াজিব, 
তা বিশ্বাস করা জরুরী । যথা, ১. কালেমা উচ্চারণ করা, ২. নামায কায়েম করা, ৩. 
যাকাত দেওয়া, ৪. রমযানের রোযা রাখা এবং ৫. বায়তুল্লাহ্‌র হত্ব করা। আর পাঁচটি 
বর্জনীয় অর্থাৎ এগুলো করা হারাম এরূপ বিশ্বাস রাখা জরুরী । যথা, ১. চুরি করা, 
২. ব্যভিচার করা, ৩. হত্যা করা, বিশেষত সন্তান হত্যা করা, ৪. অপবাদ আরোপ 
করা, ৫. সৎ কাজে অবাধ্যতা করা, এতে গীবত, জুলুম, অন্যায়ভাবে ইয়াতীমদের মাল 
ভক্ষণ করা ইত্যাদি দাখিল আছে। এখন সব বিশ্বাসের সমষ্টি হল উনিশ । সম্ভবত এক 
এক বিশ্বাসের শাস্তি দেওয়ার জন্য এক একজন ফেরেশতা নিয়োজিত থাকবে। তওহীদের 
বিশ্বাসটি সর্বরহৎ বিধায় তার জন্য একজন বড় ফেরেশতা মালেককে নিযুক্ত করা হয়েছে। 
এই আয়াতের বিষয়বস্ত শুনে কাফিররা উপহাস করেছিল। (OTR ATO বিষয়বস্তু 
নাযিল হয় অর্থাৎ) আমি জাহান্নামের তত্ত্বাবধায়ক ( মানুষ নয় ) কেবল ফেরেশতা নিযুক্ত 
করেছি। (তাদের মধ্যে এক একজন ফেরেশতা সমস্তজিন ও মানবের সমান শক্তিধর ) 


সূরা মুদ্দাস্সির ৬২৩ 


আমি তাদের সংখ্যা (বর্ণনায়) এরূপ (অর্থাৎ উনিশ) রেখেছি কেবল কাফিরদের পরী- 
ক্ষার জন্য যাতে কিতাবীরা (শোনার সাথে সাথে) দৃঢ় বিশ্বাসী হয়, মুমিনদের ঈমান বেড়ে 
যায় এবং কিতাবিগণ ও মুমিনগণ সন্দেহ পোষণ না করে এবং যাতে যাদের অন্তরে ( সন্দে- 
হের) রোগ আছে তারা এবং কাফিররা বলে যে, আল্লাহ্‌ এই আশ্চর্য বিষয়বস্তু দ্বারা কি 
বোঝাতে চেয়েছেন£ (কিতাবীদের বিশ্বাসী হওয়ার কথা বলার দুটি কারণ সম্ভবপর---১. 
তাদের কিতাবেও এই সংখ্যা লিখিত আছে। অতএব শোনা NR মেনে নেবে। তাদের 
কিতাবে এখন এই সংখ্যা উল্লিখিত না থাকলে সম্ভবত বিরুতির কারণে মিটে যায়। ২. তাদের 
কিতাবে যদি এই সংখ্যা না থাকে, তবে তারা ফেরেশতাগণের অসাধারণ শক্তিমত্তায় বিশ্বাসী 
ছিল। আল্লাহ্‌ তা'আলার বর্ণনা ব্যতীত জানার উপায় নেই; এমন অনেক বিষয় তাদের কিতাবে 
বিদ্যমান ছিল। সুতরাং সেগুলোর ন্যায় এই সংখ্যার বিষয়কে অস্বীকার করার কোন ভিত্তি 
তাদের কাছে ছিল না। অতএব আয়াতে বিশ্বাসের অর্থ হবে অস্বীকার ও উপহাস না করা। 
এই দুটি কারণের মধ্য থেকে প্রথম কারণটি স্পম্ট। মুমিনদের ঈর্মান রদ্ধি পাওয়ারও 
দুটি কারণ হতে পারে--১. কিতাবীদের বিশ্বাস দেখে তাদের ঈমান গুণগত শক্তিশালী হবে। 
কারণ, রসূলুল্লাহ সো) কিতাবীদের সাথে মেলামেশা না করা সত্ত্বেও তাদের ওহীর অনুরূপ 
খবর দেন। অতএব তিনি অবশ্যই সত্য নবী । ২. নতুন কোন বিষয়বস্তু অবতীর্ণ হলেই 
মুমিনগণ তণ্প্রতি ঈমান আনত । সুতরাং সংখ্যা সম্পক্ষিত বিষয়বস্তু নাযিল হওয়ার ফলে 
তাদের ঈমানের পরিমাণ বেড়ে গেল। এরূপ সন্দেহ পোষণ না করার কথাটি তাকীদার্থে 
সংযুক্ত করা হয়েছে। রোগ কি, এ ব্যাপারেও দুরকম সম্ভাবনা আছে---১. সন্দেহ; 
কেননা, সত্য প্রকাশিত হলে কেউ কেউ তা অস্বীকার করে এবং কেউ তা মেনে নিতে 
ইতস্তত করে। মক্কাবাসীদের মধ্যেও এমন লোক থাকা বিচিত্র নয়। ২. নিফাক তথা 
কপটতা। এমতাবস্থায় আয়াতে ভবিষ্যদ্বাণী আছে যে, মদীনায় কপট বিশ্বাসী থাকবে এবং 
তাদের এই বক্তব্য হবে। মুমিন ও কিতাবীদের বিশ্বাস ও সন্দেহ পোষণ না করার বিষয়টি 
আলাদা আলাদা বর্ণনা করা হয়েছে । কারণ, কিতাবীদের বিশ্বাস ও সন্দেহ পোষণ না করা 
হল আভিধানিক অর্থে এবং মু'মিনদের শরীয়তের পরিভাষাগত অর্থে । অতঃপর উভয় 
দলের অবস্থার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে, আল্লাহ্‌ তাআলা এ ব্যাপারে মুখমিনগণকে 
যেমন বিশেষ হিদাঁয়ত দান করেছেন এবং কাফিরদেরকে বিশেষ পথভ্রষ্ট করেছেন, 
এসনিভাবে আল্লাহ্‌ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা হিদায়ত দান করেন। 
(অতঃপর পর্বের বিষয়বস্তুর পরিশিষ্ট বণিত হয়েছে যে, জাহান্নামের তন্বাবধায়ক ফেরেশতা- 
দের সংখ্যা উনিশ বিশেষ রহস্যের ভিত্তিতে রাখা হয়েছে । নতুবা) আপনার পালনকর্তার 
(এসব) বাহিনী (অর্থাৎ ফেরেশতাদের সংখ্যা এত প্রচুর যে, তাদের ) সম্পর্কে একমাত্র 
তিনিই জানেন। (তিনি ইচ্ছা করলে অগণিত ফেরেশতাকে তত্বাবধায়ক নিযুক্ত করতে 
পারতেন। এখনও তত্বাবধায়কের সংখ্যা উনিশ হলেও তাদের সহকারী ও সাহায্যকারী 
অনেক। মুসলিমের হাদীসে আছে, জাহান্নামকে এমতাবস্থায় উপস্থিত করা হবে যে, তার 
সত্তর হাজার বল্গা থাকবে এবং প্রত্যেক বল্গা সত্তর হাজার ফেরেশতা ধারণ করে রাখবে | 
জাহান্নামের অবস্থা বর্ণনা করার যা আসল উদ্দেশ্য, তা সংখ্যাল্পতা অথবা সংখ্যাধিক্য অথবা 
উনিশ সংখ্যার রহস্য উন্মোচন করা অথবা না করার উপর নির্ভরশীল নয় এবং সেই আসল 


৬২৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


উদ্দেশ্য এই যে) এটা (অর্থাৎ জাহান্নামের অবস্থা বর্ণনা করা ) মানুষের জন্য উপদেশ বৈ নয় 
(যাতে তারা আযাবের কথা শুনে সতর্ক হয় এবং ঈমান আনে। এই উদ্দেশ্য কোন বিশেষ 
বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল নয়। সুতরাং আসল উদ্দেশ্যকে লক্ষ্যে রেখে এসব যাড়তি 
বিষয়ের পেছনে না পড়াই যুক্তিদ্গত। অতঃপর জাহান্নামের শাস্তির কিছুটা বর্ণনা আছে, 
যা মানুষের জন্য উপদেশ হওয়ার দিকটিকে ফুটিয়ে তোলে। ইরশাদ হচ্ছে £) চন্দ্রের 
শপথ, শপথ রাত্রির যখন তার অবসান হয়, শপথ প্রভাতকালের যখন তা আলোকোত্তাসিত 
হয়, নিশ্চয় জাহান্নাম গুরুতর বিপদসমূহের অন্যতম । মানুষের জন্য সতর্ককারী-- 
তোমাদের মধ্যে যে, (সৎ কাজের দিকে ) অগ্রণী হয়, তার জন্য অথবা যে (সৎ কাজ থেকে) 
পশ্চাতে থাকে, তার জন্যও । (অর্থাৎ সবার জন্য সতর্ককারী। এই সতর্ককরণের ফলাফল 
কিয়ামতে প্রকাশ পাবে, তাই কিয়ামতের সাথে সাম্জস্যশীল বিষয়সমূহের শপথ করা 
হয়েছে। সেমতে চন্দ্রের বৃদ্ধি ও হ্রাস এ জগতের উন্নয়ন ও অবক্ষয়ের নমুনা । চন্দ্ৰে যেমন 
এক সময়ে তার আলো হারিয়ে ফেলে, তেমনি জগৎও নিরেট অস্তিত্বহীন হয়ে যাবে। এমনি- 
ভাবে দিবা ও রাত্রির পারস্পরিক সম্পর্কের অনুরূপ সত্যাসত্যের গোপনীয়তা ও 7 
ہی‎ বিশ্বজগৎ ও পরকালের মধ্যে সম্পর্ক রয়েছে। সুতরাং বিশ্বজগতের বিলুপ্তি রাত্রির 
অবসানের মত এবং পরকালের প্রকাশ প্রভাতকালীন ওজ্দ্রল্য সদুশ। অতঃপর . দুনিয়া 
ও দুনিয়াবাসীদের কিছু অবস্থা বর্ণনা করা হচ্ছে 8) প্রত্যেক ব্যক্তি তার (কুফরী ) রুত- 
কর্মের বিনিময়ে (জাহান্নামে ) আটক থাকবে কিন্তু ডানদিকস্থরা (অর্থাৎ মুমিনগণ, তাদের 
বিবরণ সরা ওয়াকিয়ায় বণিত হয়েছে। নৈকট্যশীলগণও তাঁদের অন্তর্ভূক্ত । তারা জাহা- 
ন্নামে আটক থাকবে না) তীরা থাকবে জান্নাতে (এবং) অপরাধী কাফিরদের অবস্থা 
(তাদের কাছেই) জিক্তাসা করবে। (জাহান্নাম ও জান্নাতের মধ্যে অনেক ব্যবধান 
থাকা সত্ত্বেও পারস্পরিক বাক্যালাপ কিরূপে হবে, এসম্পর্কে সরা আরাফের তফসীরে 
বর্ণনা করা হয়েছে। শাসানোর জন্য এই জিজ্তাসা করা হবে। মুমিনগণ কাফিরদেরকে 
জিজ্ঞাসা করবে) তোমাদেরকে জাহান্নামে কিসে দাখিল করল? তারা বলবে ঃ আমরা 
নামায পড়তাম না, অভাবপ্রস্তকে (ওয়াজিব) আহার্ষ দিতাম না এবং যারা (সত্য ধর্মের 
বিপক্ষে) সমালোচনামুখর ছিল, আমরাও তাদের সাথে মিলে ( ধর্মের বিপক্ষে ) আলোচনা 
করতাম এবং প্রতিফল দিবসকে অস্বীকার করতাম আমাদের মৃত্যু পর্যন্ত । (অর্থাৎ 
নাফরমানীর উপরই আমাদের জীবনাবসান হয়। ফলে আমরা জাহান্নামে চলে এসেছি। 
এ থেকে জরুরী হয় না যে, কাফিররাও নামায, রোযা ইত্যাদি ব্যাপারে আদিস্ট। কেননা, 
জাহান্নামে দুটি বিষয় থাকবে-_এক. আযাব ও দুই, আযাবের তীব্রতা । সুতরাং উল্লিখিত 
جو‎ সমষ্টি আযাব ও আযাবের তীব্রতা এই দুই-এর কারণ হতে পারে, এভাবে 
যে, কুফর ও শিরক কারণ হবে আযাবের এবং নার্মায ইত্যাদির তরক কারণ হবে 
আযাবের তীব্রতার। কাফিররা নামায-রোযা ইত্যাদির ব্যাপারে আদিস্ট নয়---এর অর্থ 
এই নেওয়া হবে যে, নামায-রোযার কারণে তাদের আসল আযাব হবে না এবং মূল 
ঈমানের সাথে যেহেত নামায-রোযাও প্রসঙ্গ ক্রমে এসে যায়, তাই নামায-রোযা তরক 
করার কারণে আযাবের তীব্রতা হতে গারে)। অতএব (উল্লিখিত অবস্থায় ) সুপারিশ- 
কারীদের সুপারিশ তাদের কোন উপকারে আসবে না। (অর্থাৎ কেউ তাদের জন্য সুপারিশই 


সূরা 241ھ‎ | ৬২৫ 


a A aa ی‎ এল 


করতে পারবে না। কারণ, অন্য এক আয়াতে আছে ঃ ৩৮৪ ہے نما لنا ہن شا‎ 


রের কারণে যখন তাদের এই দুর্গতি হবে, তখন ) তাদের কি হল যে, তারা (কোরআনের এই) 
উপদেশ থেকে ফিরিয়ে নেয় যেন তারা ইতস্তত বিক্ষিপ্ত গর্দভ, সিংহ থেকে পলায়নপর। (এই 
তুলনায় কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা হয়েছে । প্রথমত গর্দভ বোকামি ও নিবৃদ্ধিতায় 
সুবিদিত। দ্বিতীয়ত তাকে বন্য ধরা হয়েছে, যে ভয় করার নয়, এমন জিনিসকেও অহেতুক 
ভয় করে এবং পালিয়ে ফিরে। তৃতীয়ত সিংহকে ভয় করার কথা বলা হয়েছে । ফলে তার 
পলায়ন যে চরম পর্যায়ের হবে, তা বলাই বাহুল্য । এই পলায়নের অন্যতম কারণ এই যে, 
কাফিররা কোরআনকে তাদের ধারণায় যথেষ্ট দলীল মনে করে না) বরং তাদের প্রত্যেকেই 
চায় যে, তাকে উন্মুক্ত (এ্রশী) কিতাব দেওয়া হোক ।---[ দুররে-মনসুরে কাতাদাহ রো) থেকে 
বণিত আছে যে, কতক কাফির রসূলুল্লাহ সো)-কে বললঃ আপনি যদি আমাদের অনুসরণ 
কামনা করেন, তবে বিশেষভাবে আমাদের নামে আকাশ থেকে এমন কিতাব আসতে হবে, 
যাতে আপনাকে অনুসরণ করার আদেশ ۱ অন্য এক আয়াতে যেমন আছে $ 


ونم و صس GF‏ ۲ 
۰ 


3286৫ ৩৩ 45430 وہ 8< چمچ ای‎ তালার জন্য Eas (উন্মুক্ত ) 
শব্দ ব্যবহৃত হয়েছেঃ অর্থাৎ সাধারণ পত্র যেমন খোলা হয় ও পঠিত হয়, তেমনি পত্র আমাদের 
নামে আসা চাই। অতঃপর এই বাজে দাবী খণ্ডন করা হয়েছে $ ] কখনই না, (এর প্রয়োজন 
নেই এবং এর যোগ্যতাও তাদের মধ্যে নেই। বিশেষত অনুসরণের নিয়তে এই দাবী করা 
হয়নি)। বরং (কারণ এই যে,) তারা পরকালকে (অর্থাৎ পরকালের আযাবকে ) ভয় করে 
না। তাই (সত্যান্বেষণ নেই। কেবল হঠকারিতাবশতই এসব দাবী করা হয়, যদি কদাচ 


এসব দাবী পূরণও করা হয় তবে তার অনুসরণ করবে না। অন্য আয়াতে আছে £ 


লা পা পা ডি ۸ A 4 3 و بر‎ পালাল ہے‎ পা LA و ملق‎ তা 


و لو نز لنا علیک ڪتا با فی قرطا ر س فلمسو ؛ با دم ال ال ن 


ITA %9۸ ঢে ےی‎ 
(৮০ ৩৮০০8 1 13৯৩1 ০ অতঃপর খণ্ডন ও শাসানোর ভঙ্গিতে বলা হচ্ছে, 


যখন প্রমাণিত হল যে, তোমাদের দাবী অনর্থক, তখন এটা) কখনও (হতে পারে) না; 
(বরং) এটাই (অর্থাৎ কোরআনই ) যথেষ্ট উপদেশ, অন্য সহীফার প্রয়োজন নেই। অতএব 
যার ইচ্ছা, সে এ থেকে উপদেশ গ্রহণ করুক এবং যার ইচ্ছা, সে জাহান্নামে যাক । আমার 
তাতে পরওয়া নেই। কোরআন দ্বারা কিছু কিছু মানুষের হিদায়ত হয় না তিক, কিন্তু এতে 
কোরআনের কোন ত্রুটি নেই। কোরআন স্বস্থানে হিদায়ত, কিন্তু ) আল্লাহ্‌র ইচ্ছা ব্যতিরেকে 
তারা উপদেশ গ্রহণ করবে না। (আল্লাহ্‌র ইচ্ছা না হওয়ার পিছনে অনেক রহস্য আছে । 
কিন্তু কোরআন অবশ্যই উপদেশ । অতএব এ থেকে উপদেশ গ্রহণ কর এবং আল্লাহ্‌র 
আনুগত্য কর।- ক্ষেননা) তিনিই (অর্থাৎ তাঁর আযাবই ভয়ের যোগ্য) এবং তিনিই 


৬২৬ وهی‎ মা'আরেফুল-কোরআন 1 অষ্টম খণ্ড 


% وی سے 2 SA‏ 
ان وبک لسریع 2:ص 0 


IA ও গজ 2 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


সূরা মুদ্দাস্সির সম্পূর্ণ প্রাথমিক যুগে অবতীর্ণ স্রাসমূহের অন্যতম । এ কারণেই 
কেউ কেউ একে সর্বপ্রথম অবতীর্ণ স্রাও বলেছেন । সহীহ্‌ রেওয়ায়েত অনুযায়ী সবপ্রথম 
সূরা ইক্ষরার প্রাথমিক আয়াতগুলো অবতীর্ণ হয়। এরপর কোরআন অবতরণ বেশ কিছুদিন 
বন্ধ থাকে । এই বিরতির শেষভাগে একদিন রসুলুল্লাহ্‌ সো) মক্কায় পথ চলাকালে উপর দিক 
থেকে কিছু আওয়ায শুনতে পান। তিনি উপরের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই দেখতে পান 
যে, সেই হেরা গিরিগুহায় আগমনকারী ফেরেশতা শুন্য মণ্ডলে একটি ঝুলন্ত চেয়ারে উপবিষ্ট 
আছেন। ফেরেশতাকে এমতাবস্থায় দেখে হেরা গিরিগুহার অনুরূপ তিনি আবার ভীত ও 
আতংকগ্রস্ত হয়ে পড়েন। কনকনে শীত ও কম্পন অনুভব করে তিনি গৃহে ফিরে গেলেন এবং 


বললেন 8 (9 90০ 0 ০০] আমাকে বস্তাচ্ছাদিত কর, আমাকে বস্রাচ্ছাদিত 


কর। অতঃপর তিনি বস্ত্রাবৃত হয়ে গেলেন। এর পরিপ্রেক্ষিতে সূরা মুদ্দাস্সিরের প্রাথমিক ۱ 
ডি بر ود ی‎ “Ue পা 


আয়াতগুলো নাধিল হয়। তাই আয়াতে তাঁকে المد ثر‎ wl 3 “হে বস্তাবৃত’ বলে 


সম্বোধন করা হয়েছে। এই শব্দটি رثا ر‎ থেকে উদ্ভৃত। অর্থ শীত ইত্যাদি থেকে 
আত্মরক্ষার জন্য সাধারণ পোশাকের উপর ব্যবহৃত অতিরিক্ত ۱ مز سل‎ শব্দের 


অর্থ এর কাছাকাছি। 55 মাঁআনীতে জাবের ইবনে যায়েদ তাবেয়ীর উক্তি বণিত 
আছে যে, সূরা মুদ্দাস্সির সুরা মুয্যাশ্মিলের পরে অবতীর্ণ হয়েছে। কেউ কেউ হযরত 
ইবনে আব্বাস রো) থেকেও এই রেওয়ায়েত বর্ণনা করেছেন কিন্তু উপরে বণিত বোখারা 
ও মুসলিমের রেওয়ায়েতে পরিক্ষার উল্লেখ আছে যে, সর্বপ্রথম সূরা মুদ্দাস্সির অবতীর্ণ হয়। 
অর্থাৎ ওহী বিরতির পর সর্বপ্রথম এই সূরা অবতীর্ণ হয়। যদি সূরা মুয্যাশ্মিল এর আগে 
অবতীর্ণ হত, তবে হাদীসের বর্ণনাকারী জাবের ইবনে আবদুল্লাহ্‌ (রা) তা বর্ণনা করতেন 
বলা বাহুল্য যে, মুয্যাশ্মিল ও মুদ্দাস্সির শব্দ দুটি প্রায় সমার্থবোধক। হতে পারে যে, 
একই ঘটনার পরিপ্রেক্ষিতে উভয় সূরা অবতীর্ণ হয়েছে এবং সেই ঘটনা হচ্ছে জিবরাঈল 
(আ)-কে আকাশের নীচে চেয়ারে উপবিষ্ট দেখা, যা উপরে বশিত হয়েছে। এ থেকে কম- 
পক্ষে এতটুকু প্রমাণিত হয়ে যায় যে, সূরা মুয্যাশ্িমল ও মুদ্দাস্সিরের প্রাথমিক আয়াত- 
সমূহ ওহীর বিরতির পর সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে । এতদুভয়ের. মধ্যে কোনটি আগে ও 
কোনটি পরে নািল হয়েছে । সে সম্পর্কে রেওয়ায়েতসমহের মধ্যে বিরোধ আছে । তবে 
সূরা ইক্রার প্রাথমিক আয়াতসমূহ যে সর্বাগ্রে নাযিল হয়েছে, একথা সহীহ রেওয়ায়েত 
দ্বারা প্রমাণিত । উভয় সূরা যদিও কাছাকাছি সময়ে একই ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ 


সূরা মুদ্দাস্সির ৬২৭ 


হয়েছে, তবুও উভয়ের মধ্যে পার্থক্য এই যে, সুরা মুয্যাম্মিলের শুরুতে রসূলুল্লাহ, (সা)-র 
ব্যক্তিগত সংশোধন সম্পক্ষিত বিধানাবলী রয়েছে এবং সুরা মুদ্দাস্সিরের শুরুতে দীওয়াত, 
তবলীগ ও জনশুদ্ধি সম্পফিত বিধানাবলী প্রদত্ত হয়েছে । 


A AT AS 


قم نا ندر 8 মুদ্দাস্সিরে রসুলুল্লাহ্‌ (সা)-কে প্রদত্ত সর্বপ্রথম নির্দেশ এই‏ جج 


অর্থাৎ উঠুন। এর আক্ষরিক অর্থ ‘দাড়ান’ও হাতে পারে। অর্থাৎ আপনি বস্ত্রাচ্ছাদন 
পরিত্যাগ করে দণ্ডায়মান হোন। এখানে কাজের জন্য প্রস্তুত হওয়ার অর্থ নেওয়াও অবান্তর 
নয়। উদ্দেশ্য এই যে, এখন আপনি সাহস করে জনশুদ্ধির দায়িত্ব পালনে ব্রতী ۱ 


১ ৬3৬ শব্টি)14১1 থেকে উদ্ভূ্ত। অর্থ সতর্ক ۱ কিন্তু এমন সতর্ক করা, 


মা স্নেহ ও ভালবাসার উপর ভিত্তিশীল, যেমন পিতা তার সন্তানক্ষে সাপ বিচ্ছু ইত্যাদি থেকে ہے‎ 
সতর্ক করে। পয়গন্থরগণ এরূপই করে থাকেন। তাই তীরা 7১১ ও)$০৯ উপাধিতে 
ভূষিত হন। 7)% ১১ এর অর্থ স্নেহ ও সমমগিতার ভিত্তিতে ক্ষতিকর বিষয়াদি থেকে সতর্ক- 
কারী এবং 7১৭ এর অর্থ সুসংবাদদাতা। রসূলুজাহ (সা)-রও এই উভয় উপাধি কোর- 
আনের স্থানে স্থানে উল্লিখিত হয়েছে। কিন্তু এ স্থলে শুধু সতর্ক করার কথা উল্লেখ করার 
কারণ এই যে, তখন পর্যন্ত মুমিন মুসলমান গুণাগুণতি কয়েকজনই ছিল। অবশিষ্ট সবাই 
ছিল অবিশ্বাসী কাফির, যারা সুসংবাদের নয়-_সতর্ক করারই যোগ্য পান্র ছিল। 


Aue HT 


দ্বিতীয় নির্দেশ এই و و بک فکبر و‎ 6٥ সুধু আপন পালনকর্তার মহত্ব বর্ণনা 


করুন কথায় ও কাজে । এখানে ৬৯) শব্দ ব্যবহার করা হয়েছে। কেননা, এটাই এই নির্দে- 


শের মূল কারণ। যিনি সারাজাহানের পালনকর্তা, একমান্ত তিনিই সর্বপ্রকার মহত্ব বর্ণনার 
যোগ্য । তকবীরের শাব্দিক অর্থ আল্লাহু আকবার বলা হয়ে থাকে । এতে নামাযের তকবীরে 
তাহ্রীমাসহ অন্যান্য তাকবীরও দাখিল আছে। এই নির্দেশকে নামাযের তকবীরে তাহ্‌রী- 
মার সাথে বিশেষভাবে সম্পৃক্ত করার ব্যাপারে কোরআনের ভাষায় কোন ইঙ্গিত নেই। 


AW পা, 


০০৬) শব্দটি ৬০ এর বহুবচন ।‏ __ و ٹھا ہک فطھر ھی مع وچ 
বলা হয়;‏ لباس ۾ تو ب এর আসল ও আক্ষরিক অর্থ কাপড় । রূপক অর্থে কর্মকেও‏ 


এমনিভাবে অন্তর, মন, চরিন্র ও ধর্মকেও বলা হয় । মানব দেহকেও / ৩) বলে ব্যক্ত 
করা হয়, যার সাক্ষ্য কোরআন ও আরবী বাক্য পদ্ধতিতে প্রচুর পাওয়া যায় । আলোচা আয়াতে 
তফসীরবিদগণ থেকে উপরোক্ত সকল অর্থই বর্ণিত আছে। বাহ্যত এতে কোন বৈপরীত্য 
নেই। এমতাবস্থায় নির্দেশের অর্থ হবে এই যে, আপন পোশাক ও দেহকে বাহ্যিক অপবিন্রতা 
থেকে পবিত্র রাখুন এবং অন্তর ও মনকে ভ্রান্ত বিশ্বাস ও চিন্তাধারা থেকে এবং কুচরিত্রতা থেকে 


৬২৮ | তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


মুক্ত রাখুন । পায়জামা অথবা লুঙ্গি পায়ের গিঁটের নীচ পর্যন্ত পরিধান করার নিষেধাজাও 
এ থেকে বোঝা যায়। কেননা, গিঁটের নীচ পর্যস্ত পরিহিত বস্ত নাপাক হয়ে যাওয়ার সমূহ 
আশংকা থাকে । অতএব কাপড় পবিত্র রাখার আদেশের মধ্যে এ বিষয়ও দাখিল আছে 
যে, এভাবে কাপড় পরিধান কর যেন নাপাক্ষী থেকে দূরে থাকে । হারাম অর্থ দ্বারা পোশাক 
তৈরী না করা এবং নিষিদ্ধ কাট্সাটে তৈরী না করাও এই আদেশের মধ্যে দাখিল আছে । 
পোশাক পবিত্ৰ রাখার এই আদেশ বিশেষভাবে নামাযের সাথে সম্পর্কযুক্ত নয় £ বরং সর্বাব- 
স্থায় প্রযোজ্য । তাই ফিকহ্বিদগণ বলেন £ নামায ছাড়া অন্য অবস্থায়ও বিনা প্রয়োজনে 
শরীরকে নাপাক রাখা অথবা নাপাক কাপড় পরিধান করে থাকা অথবা নাপাক জায়গায় 
বসে থাকা জায়েয নয়। তবে প্রয়োজনের মুহর্তগুলো ব্যতিক্রমভূত্ত )۔۔۔‎ 211275131 ( 


3 
পু 
আল্লাহ্‌ তা“আলা পবিত্রতা পছন্দ করেন। এক আয়াতে আছে 8 الله کب‎ . ও ۱ 


__হাদীসে পবিভ্ুতাকে ঈমানের অর্ধাংশ বলা হয়েছে।‏ | لک ۱ پھر ریہ ৮৪‏ | لمنطیر ین 


۰ চি মুসলমানকে সর্বাবস্থায় শরীর, স্থান ও পোশাককে বাহ্যিক নাপাকী থেকে এবং অন্তরকে 
অভ্যন্তরীণ অশুচি থেকে পবিব্র রাখার প্রতি সচেম্ট হতে হবে। 


ضے 


চতুর্থ নির্দেশ এই ۶ جز فا هجر‎ ১) 2___তফসীরবিদ মুজাহিদ, ہت‎ 'কাতা- 


দাহ্‌, যুহরী, ইবনে যায়েদ প্রমুখ এ স্থলে 9৯3-এর অর্থ নিয়েছেন প্রতিমা। ইবনে আব্বাস 


রো) এক রেওয়ায়েতে এর অর্থ নিয়েছেন গোনাহ । আয়াতের অর্থ এই যে, প্রতিমা পূজা অথবা 
গোনাহ পরিত্যাগ করুন। রসূলুল্লাহ্‌ (সা) তো পূর্ব থেকেই এ সবের ধারে কাছে ছিলেন না। 
এমতাবস্থায় তাঁকে এই আদেশ করার অর্থ এই যে, ভবিষ্যতেও এসব বিষয় থেকে দূরে থাকুন। 
প্রকৃতপক্ষে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য অতিশয় গুরুত্ব দানের উদ্দেশ্যে রস্লকেই সম্থো- 
ধন করে আদেশটি দেওয়া হয়েছে। এতে উম্মত বুঝতে পারবে যে, আদেশটি খুবই গুরুত্ববহ। 
তাই নিষ্পাপ রসূলকেও এ থেকে অব্যাহতি দেওয়া 8 ۱ 


পঞ্চম নির্দেশ 8 ১০০৪ سس و لا ی‎ বেশী পাওয়ার অভিপ্রায়ে কারও 


প্রতি অনুগ্রহ করো না। এ থেকে জানা যায় যে, প্রতিদানে বেশী দেবে, এই আশায় কাউকে 
উপতৌকন দেওয়া নিন্দনীয় ও মাকরূহ । কোরআনের অন্য আয়াত দ্বারা সাধারণ লেকের 
জন্য এর বৈধতা জানা গেলেও এটা সাধারণ ভদ্রতার পরিপন্থী বিশেষত রসূলুল্লাহ (সো)-র 
জন্য এটা হারাম । | | 


Ge‏ مو و و ہو 


ষ্ঠ নির্দেশ $ بی نا صبر‎ 97 5 -+ 1%০-এর শাব্দিক অর্থ ی‎ বাধা দেওয়া ও 


বশে রাখা । তাই আল্লাহ্‌ তাআলার বিধি বিধান প্রতিপালনে প্ররৃত্তিকে কায়েম রাখা, আল্লাহ্‌র 


7۲ 17785 ۰ | ৬২৯ 


হারামকৃত বস্তসমূহ থেকে প্ররৃতিকে বিরত রাখা এবং বিপদাপদে যথাসাধ্য হাহতাশ করা 
থেকে বেঁচে থাকাও সবরের মধ্যে দাখিল । সুতরাং এটা একটা ব্যাপক অর্থবোধক নির্দেশ, 
যা গোটা দীনকে পরিব্যাপ্ত করে । এ স্থলে বিশেষভাবে এই নির্দেশ দানের কারণ সম্ভবত 
এই যে, পূর্বের আয়াতসমূহে দীনের প্রতি দাওয়াত এবং শিরক ও কুফরকে বাধা দানের আদেশ 
দেওয়া হয়েছিল । বলা বাহুল্য, এর ফলশ্ততি এই ছিল যে, অনেক মানুষ রসূলুলাহ্‌ সো)-র 
বিরোধিতা 6 «6513 মেতে উঠবে এবং তার অনিষ্ট সাধনে উদ্যত হবে। তাই সবর 
'ও সহনশীলতার অভ্যাস গড়ে তোলা তাঁর জন্য সমীচীন । রসূলুল্লাহ সো)-কে এই কয়েকটি 


and কে 


নির্দেশ দেওয়ার পর কিয়ামত ও তার ভয়াবহতা বর্ণনা করা হয়েছে । قور‎ ০ শব্দের 


আর্থ শিংগা এবং قر‎ বলে শিংগায় ফুঁ দিয়ে আওয়াজ বের করা বোঝানো হয়েছে। কিয়ামত 


দিবস সকল কাফিরের জন্যই কঠিন হবে--এ কথা বর্ণনা করার পর জনৈক দুম্টমতি কাফিরের 
অবাস্থাও তার কঠোর শাস্তি বণিত হয়েছে । 


ওলীদ ইবনে মুগীরার বার্ষিক আয় ছিল এক কোটি গিনি এই কাফিরের নাম ওলীদ 
ইবন্বে মুগীরা। আল্লাহ তাআলা তাকে ধনৈহর্ষ ও সন্তান-সন্ততির প্রাচুর্য দান করেছিলেন । 
হযরত ইবনে আব্বাস (রা)-এর ভাষায় তার ফসলের ক্ষেত ও বাগ-বাগিচা মক্কা থেকে তায়েফ 
পর্যন্ত বিস্তৃত ছিল। সওরী বলেনঃ তার বাষিক আয় ছিল এক কোটি দীনার। কেউ কেউ 
আরও কম বলেছেন। তবে এতটুকু সবার কাছেই স্বীকৃত যে, তার ক্ষেতের ফসল ও বাগানের 
আমদানী সারা বছর তথা শীত ও শ্রীপ্প সব খতুতে অব্যাহত থাকত। তাই কোরআন পাকে 

| اج رف مر‎ 2E Ir 

বলা হয়েছেঃ و جعلت له ما لاممد ودا‎ তাকে আরবের সরদার গণ্য করা হত। 
জনসাধারণের মধ্যে তার উপাধি “রায়হানা কোরায়শ* খ্যাত ছিল । সে গর্ব ও অহংকারবশত 
নিজেক্ষে ওহীদ ইবনুল-ওহীদ অর্থাৎ এককের পুত্র একক বলত । তার দাবী ছিল এই যে, 
সম্প্রদায়ের মধ্যে সে তার পিতা মুগীরা অদ্বিতীয় ।---€ কুরতুবী ) কিন্তু এই পাপিষ্ঠ আল্লাহ্‌ 
তাআলার নিয়ামতসম্হের শোকর আদায় করেনি এবং কোরআনকে আল্লাহ্র কালাম 
মেনে নেওয়া সত্ত্বেও মিথ্যা রচনা বকে । সে কোরআনকে যাদু এবং রসূলুল্লাহ সো)-ক্ে যাদুকর 
বলে প্রচার করে ۱ তফসীরে কুরতুবীতে তার ঘটনা নিশ্নরূপ বণিত হয়েছে 5 


A ہلا‎ 


রসুল করীম (সা) একদিন &1 ৩৫৮ ৩ 923 حم‎ থেকে ال‎ 


JA ےہ‎ 


| পর্যন্ত আয়াতস তসমূহ তিলাওয়াত করছিলেন | ওলীদ ইবনে মুগীরা এই তিলা- 


میں 


ও য়াত শুনে এ'ক আল্লাহ্র কালাম মেনে 2 এবং একথা বলতে বাধা হয় যে ঃ 8 


الجن ران له لل و و لصلا و : ال مشیر وای اسان 


৬৩০ তফসীরে মা"আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


لمفرق وا نە لیو ولایعلی ماود وما قول هذا بر 


__“আল্লাহ্‌র শপথ , আমি তীর মুখে এমন কালাম শুনেছি, যা ফোন মানুষের কালাম 
হতে পারে না এবং কোন জিনেরও হতে পারে না। এতে রয়েছে এক অপূর্ব মাধুর্য এবং এর 
বিন্যাসে রয়েছে বিশেষ চাকচিক্য। এর বাহ্যিক আবরণ হাদয়গ্রাহী এবং অভ্যন্তরভাগে 
প্রবাহিত রয়েছে এক স্লিগ্ধ ফন্গুধারা । এটা নিশ্চিতই সবার উধ্রবে থাকবে এবং এর উপর 
কেউ প্রবল হতে পারবে না। এটা মানুষের কালাম নয়।” 


আরবের সর্বরহৎ এশ্বর্যশালী সরদারের মূখে একথা উচ্চারিত হওয়া মাত্ৰই কোরাইশ- 
দের মধ্যে জাগরণের সাড়া পড়ে গেল। তারা সবাই ইসলাম ও ঈমানের দিকে ঝঁকতে 
লাগল। অপরদিকে কাফির কোরাইশ সরদাররা চিন্তান্বিত হয়ে পড়ল । তারা পরামর্শ সভায় 
একত্রিত হল। আব্‌ জাহল বলল : চিন্তার কোন কারণ নেই। আমি এখনি যাচ্ছি, তাকে 
ডিক করে আসব। 


আবু জাহল ও i কথোপকথন এবং রসূলুল্লাহ (সা)-র সত্যতায় تست‎ 
আবু জাহ্‌ল توت‎ 51 বিষণ্ণতা ফুটিয়ে ওলীদের কাছে পৌঁছল (এবং ইচ্ছারুত- 
ভাবেই এমন কথা বলল, যাতে সে রাগান্বিত হয় )। ওলীদ বলল ঃ ব্যাপার কি, তুমি এমন 
বিষপ্ধ কেন? আবু জাহুল বলল £ বিষণ্ন না হয়ে উপায় কি, তারা সবাই চাদা সংগ্রহ করে 
তোমাকে অর্থকড়ি দেয়। কারণ, তৃমি এখন বুড়ো হয়ে গেছ, তোমাকে সাহায্য করা দরকার । 
কিন্তু এখন তারা জানতে পেরেছে যে, তৃূমি মুহাম্মদ ও ইবনে আবী কোহাফা অর্থাৎ আবু 
বকরের কাছে যাতায়াত কর, যাতে তারা তোমাকে কিছু আহার্য দেয় । তুমি খোশামোদের 
ছলে তাদের কালাম শুনে বাহ্‌বা দাও এবং উচ্ছুসিত প্রশংসা কর। [বাহ্যত চাঁদা করে 
_ওলীদকে অর্থকড়ি দেওয়ার বিষয়টিও মিথ্যা ছিল, যা কেবল তাকে রাগান্বিত করার জন্যই 
বলা হয়েছিল। এরপর রস্লুলাহ্‌ (সো)-র কাছ থেকে আহার্য গ্রহণের ব্যাপারটি তো মিথ্যা 
ছিলই ]। একথা শুনে ওলীদ তেলে-বেগুনে TT উঠল এবং অহংকারে পাগলপারা হয়ে 
বলতে লাগল £ একি বললে, আমি মুহাম্মদ ও তাঁর সঙ্গীদের রুটির টুকরার মুখাপেক্ষী ? 
তুমি কি আমার ধন-দওলতের প্রাচুর্য সম্পর্কে জান নাঃ লাত ও ওযযার শপথ, আমি . 
কখনও তাদের মুখাপেক্ষী নই। তবে তোমরা যে মুহাম্মদকে উন্মাদ বল, একথা মিথ্যা। 
এটা কেউ বিশ্বাস করবে না। তোমাদের কেউ তাক্ষে কোন পাগলসুলভ কাণ্ড করতে দেখেছ 
কি? আবু জাহ্‌ল স্বীকার করে বলল £ না, আমরা তা দেখিনি । ওলীদ বললঃ তোমরা 
তাকে কবি বল। জিজ্ঞাসা করি, তাকে ক্ষি কখনও কবিতা আরূত্তি করতে শুনেছ £ আবু 
জাহল বলল ؛‎ না, শুনিনি। ওলীদ বলল $ তোমরা তাকে মিথ্যাবাদী বল। বলতো 


দেখি, এ পর্যন্ত তার কোন কথা মিথ্যা পেয়েছ কি? এর জওয়াবেও আব জাহলকে 42) 


Ct, আল্লাহ্‌র শপথ ) বলতে হল। ওলীদ আরও বললঃ তোমরা তাকে অতীন্ড্রিয়বাদী ۱ 
বল। তোমরা কি কখনও তার এমন অবস্থা ও কথাবার্তা দেখেছ বা শুনেছ, রে 
ন্দ্রিয়বাদীদের হয়ে থাকে? আমি অতীন্দরিয়বাদীদের কথাবার্তা ভালরূপেই Ee | 


সূরা মুদ্দাস্সির | ৬৩৯ 


কালাম অতীন্দ্িয়বাদের সাথে সামঞ্জস্যশীল নয়। এ ক্ষেত্রেও আবূ জাহ্লকে 40) ৮ 


বলতে হল। রসূলুল্লাহ (সা) সমগ্র কোরাইশ গোত্রের মধ্যে 'আল-আমীন” উপাধিতে খ্যাত 
ছিলেন। ওলীদের যুক্তিপূর্ণ কথাবার্তায় আবু জাহল হার মানতে বাধ্য হল এবং উপরোক্ত 
কুৎসা রটনার অসারতা মর্মে মর্মে উপলব্ধি করল। কিন্তু পরক্ষণেই চিন্তা করতে লাগল 
যে, তাহলে কি কথা বলে মানুষকে ইসলাম থেকে বিরত রাখা যায়! তাই সে ওলীদকেই 
সম্বোধন করে বলল £ তা হলে তুমিই বল মুহাম্মদকে কি বলা যায়। ওলীদ কিছুক্ষণ মনে 
মনে চিন্তা করল। অতঃপর আবু জাহলের দিকে চোখ তুলে তাচ্ছিল্য প্রকাশার্থে মুখ ভেং- 
চাল। অবশেষে বলল ঃ মুহাম্মদকে উন্মাদ, কবি, অতীন্দ্রিয়বাদী বা মিথ্যাবাদী বলা 
যাবে না। হ্যা, তাকে যাদুকর বললে তা যুৎসই হবে। এ হতভাগা খুব জানত যে, তিনি 
যাদুকরও নন এবং তার কালামকে যাদুক্ষরদের কালামও বলা যায় না। কিন্তু সে এভাবে 
তার কথাকে দীড় করাল যে, তার কালামের প্রতিক্রিয়াও যাদুকরদের যাদুর প্রতিক্রিয়ার 
ন্যায় হয়ে থাকে । যাদুকররা তাদের যাদু বলে স্বামী-স্ত্রী ও ভাই-ভাইয়ের মধ্যে বিভেদ 
সৃষ্টি করে দিত। নাউযুবিল্লাহ! তাঁর কালামের প্রতিক্রিয়াও তদ্রপ। যে-ই ঈমান আনে + 
সে-ই তার কাফির পিতামাতা ও আত্মীয়-স্থজনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে যায়। ওলীদের এই 
ঘটনার শেষাংশই কোরআন পাক নিম্নোক্ত আয়াতসমূহে ব্যক্ত করেছে $ 

وم ے পিক পে‏ ا পা গত পা‏ و পাপা‏ & م ہل و بل می ہے 
| نه ذکرو قد ر ০০০‏ تد و تم قتل کیک ৮০৮ 9৮১০‏ 


Jn“ 5 টিপা صے‎ পাশ SAAT A কা سے پر سے سے‎ 92 পপ 


এ‏ ان هذا 1) ১8১০০‏ ان هذا !لا قول 


PA 


- 


میں 


এখানে 4 ১১ শব্দটি )£ ১১ থেকে উত্ভূত। অর্থ প্রস্তাব করা। উদ্দেশ্য এইযে, 


এই হতভাগা রসূলুল্লাহ (সা)-র নবুয়তের প্রতি দৃট়বিশ্বাসী হয়ে যাওয়া সত্ত্বেও ক্রোধ ও 
প্রতিহিংসার বশবর্তী হয়ে বিরুদ্ধাচরণ করারই সিদ্ধান্ত নিল। কিন্তু অপমানের ভয়ে পরিক্ষার 
মিথ্যা বলা থেকে বিরত রইল। তাই অনেক চিস্তাভাবনার পর প্রস্তাব করল, তাঁকে উপ- 
اج‎ যুক্তির ভিত্তিতে যাদুকর বলা হোক। এই ঘৃণ্য প্রস্তাবের কারণেই আল্লাহ্‌ তা'আলা 


পালা তা حر عار‎ SDI ene eae صاز‎ | 

কোরআনে ) ১১ ৮৯ 93 13 5১ ০৪ 0395 বলে ওর প্রতি পুনঃ পুনঃ অভি- 
সম্পাত করেছেন। | | 

কাফিররাও মিথ্যা ভাষণে বিরত থাকত ঃ চিন্তা করুন, সব কোরাইশ সরদারই কাফির 

পাপাচারী এবং নানা রকম গোনাহ্‌ ও অশ্লীল কার্ষের সাথে জড়িত থাকত কিন্তু মিথ্যা ভাষণ 


এমন একটি দোষ, যা থেকে কাফিররাও পলায়ন করত । ইসলাম-পূর্বকালে রোম সম্রাটের 
দরবারে আবূ সুফিয়ানের ঘটনা থেকে জানা যায় যে, ক্কাফিররা রসুলে করীম সো)-এর 


৬৩২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


. বিরোধিতায় তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত ছিল; কিন্তু মিথ্যা 
বলায় প্রস্তুত ছিল না। পরিতাপের বিষয়, বর্তমান বিপরীতমুখী উন্নতির যুগে এই দোষটি 
যেন দোষই নয়; বরং সবচাইতে বড় নৈপুণ্যে পরিণত হয়ে গেছে। শুধু কাফির 5 
নয়, সৎ ও ধামিক মুসলমানদের মন থেকেও এর প্রতি ঘ্বণা দূর হয়ে গেছে। তারা অনর্গল 
মিথ্যা বলা ও অপরকে বলতে বাধ্য করাকে গবের সাথে বর্ণনা করে ।--(নাউযুবিল্লাহ,) 
সন্তান-সন্ততি কাছে থাকা একটি নিয়ামত £ ওলীদ ইবনে মুগীরাকে আল্লাহ তা'আলা 


£ AS এটি পান 
যেসব নিয়ামত দান করেছিলেন তন্মধ্যে একটি ছিল بلج شهو وا‎ অর্থাৎ সন্তান-সন্ততি 


কাছে থাকা । এ থেকে জানা গেল যে, সন্তান-সন্ততি জন্মগ্রহণ করা ও জীবিত থাকা যেমন 
নিয়ামত, তেমনিভাবে সন্তান-সন্ততি কাছে উপস্থিত থাকাও আল্লাহ্‌ তা'আলার একটি বড় 
নিয়ামত । তারা পিতামাতার চক্ষু শীতল করে এবং অন্তরকে শান্ত রাখে । তাদের উপস্থিতির 
দ্বারা পিতা-মাতার সেবাযত্র ও কাজকারবারে সাহায্য পাওয়া আর একটি অতিরিক্ত নিয়ামত । 
বর্তমান বিপরীতমুখী উন্নতি কেবল সোনারূপার মুদ্রা ও কাগজী নোটের নাম রেখেছে আরাম- 
আয়েশ, যার জন্য পিতামাতা অত্যন্ত গর্বের সাথে সন্তান-সন্ততিকে বিদেশে নিক্ষেপ করে দেয়। 
তারা এতই আত্মপ্রসাদ লাভ করে যে, বছরের পর বছর সন্তানের মুখ না দেখলেও সন্তানের 
মোটা অংক্ষের বেতন ও অগাধ আমদানীর খবর তাদের কানে পৌছতে থাকে । : তারা এই 
খবরের মাধ্যমে জ্াতি-গোল্তীর কাছে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণিত করার প্রয়াস পায়। মনে 
হয়, তারা সুখ ও আরামের অর্থ সম্পর্কেই বেখবর হয়ে গেছে । আল্লাহ্‌ তা“আলাকে বিস্মৃত 
হওয়ার পরিণতি এটাই হওয়া স্বাভাবিক যে, তার নিজেদেরকে অর্থাৎ নিজেদের رن‎ সুখ ও 


م سح و ا পাঠে পা A‏ 5 & 


আরামকেও বিস্মৃত হয়ে যাবে। কোরআন বলে ॥ (৪৮৯১ | ৯৬৯ ৬ 41 تسوا‎ 


“30 eye NI Joh পাত 


৮০ _-তফসীরবিদ মুকাতিল বলেন £ এটা আবু‏ یعلم جلو د ر بک الا هو 


জাহলের উক্তির জওয়াব। সে যখন কোরআনের এই বক্তব্য শুনল যে, জাহান্নামের তন্বা- 
বধায়ক উনিশ জন ফেরেশতা, তখন কোরাইশ যুবকদেরকে সম্বোধন করে বলল £ মুহা- 
মদের সহচর তো মাত্র উনিশ জন। অতএব তার সম্পর্কে তোমাদের চিন্তা করার দরকার 
নেই। সুদ্দী বলেন £ উপরোক্ত মর্মে আয়াত নাধিল হলে পর জনৈক নগণ্য কোরাইশ কাফির 
বলে উঠল £ হে কোরাইশ গোত্র, কোন চিন্তা নেই। এই উনিশ জনের জন্য আমি একাই 
যথেষ্ট । আমি ডান বাহু দ্বারা দশজনকে এবং বাম বাহ দ্বারা নয়জনকে দৃর করে দিয়ে 
উনিশের ফিস্সা চুকিয়ে দেব। এর পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াত অবতীর্ণ হয় এবং বলা 
হয়ঃ আহাম্মকের স্বর্গে বসবাসকারীরা জেনে রাখ, প্রথমত, ফেরেশতা একজনও তোমা- 
দের সবার জন্য যথেস্ট। এখানে যে উনিশজনের কথা উল্লেখ করা হয়েছে, তারা সবাই 
প্রধান ও দায়িত্বশীল ফেরেশতা ৷ তাদের প্রত্যেকের অধীনে কর্তব্য পালন ও কাফিরদেরকে 
আযাব দেওয়ার জন্য অসংখ্য ফেরেশতা নিয়োজিত আছে, যাদের সঠিক সংখ্যা আল্লাহ, 
ব্যতীত কেউ জানে না। অতঃপর কিয়ামত ও তার ভয়াবহতা বর্ণনা করা হয়েছে। বলা 


স্রা 53 ৬৩৩ 


IN পর্ণ ری سس سے پر‎ 
হয়েছে 8 کبرا نها لاحد ی الکبر‎ «۲ ৮৪. এর বহুবচন । উদ্দেশ্য এই যে, 


তাদেরকে যে জাহান্নামে দাখিল করা হবে, সেটি সাক্ষাত গুরুতর বিপদ ۱ এ ছাড়া তাতে 
রয়েছে আরো নানা FF ۱ 


পাছে পদ পরশ পি কি জাগি‏ مر তারা কপাট পাকা‏ بی سے 


৩ -_এখানে অগ্রে যাওয়ার অর্থ ঈমান‏ شاء منکم آ ن یناد م او یغا خر 


ও আনুগত্যের দিকে অগ্রণী হওয়া এবং পশ্চাতে থাক্ষার অর্থ ঈমান ও আনুগত্য থেকে পশ্চাতে 
থাকা। উদ্দেশ্য এই যে, জাহান্নামের শাস্তি থেকে সতর্ক করা সব মানুষের: জন্য ব্যাপক । 
অতঃপর এই সতর্কবাণী শুনে কেউ ঈমান ও আনুগত্যের প্রতি অগ্রণী হয় এবং কোন কোন 
হতভাগা এরপরও পশ্চাতে থেকে যায়। ۰ 


AH 5-۸ পপ পা A 47 


৬৫৯ ৮১৩৫ ال‎ ko) ০২৮৩৪ ھھنڈ۔۔کل نفس‎ )-এর অর্থ এখানে 


প্রত্যেকের আটক ও বন্দী জরা খণের পরিবর্তে বন্ধাকী দ্রব্য যেমন মহাজনের হাতে 
আটক থাকে- মালিক তাকে কোন কাজে লাগাতে পারে না, তেমনি কিয়ামতের দিন 
প্রত্যেকেই তার গোনাহের বিনিময়ে আটক ও বন্দী থাকবে। কিন্তু, “'আস্হাবুল ইয়ামীন' 
তথা ডানদিকের সৎ লোকগণ এ থেকে মুক্ত থাকবে। 


এখানে জাহান্নামে বন্দী থাকাও অর্থ হতে পারে। তফসীরের সার-সংক্ষেপে এই 
অর্থই নেওয়া হয়েছে । এমতাবস্থায় আয়াতের অর্থ হবে এই যে, প্রত্যেক ব্যক্তি পাপের শাস্তি 
ভোগ করার জন্য জাহান্নামে বন্দী থাকবে। কিন্তু “আস্হাবুল ইয়ামীন" বন্দী থাকবে না। 
এই বর্ণনা থেকে আরও জানা গেল যে, আস্হাবুল ইয়ামীন তারা, যারা খণ পরিশোধ করেছে 
এবং করজ ও ফরয সব আদায় করেছে। অতএব তাদের বন্দী থাকার কোন কারণ নেই। 
এই তফসীর বাহ্যত নির্মল ও সহজবোধ্য । পক্ষান্তরে যদি আটক থাকার অর্থ হিসাব- 
নিকাশ ও জান্নাত এবং দোষখে প্রবেশ করার পূর্বে কোন স্থানে আটক থাকা নেওয়া হয়, তবে 
এর সারমর্ম এই হবে যে, সব লোরু হিসাব-নিকাশের জন্য আটক থাকবে এবং হিসাব না 
হওয়া পর্যন্ত কেউ কোথাও যেতে পারবে না। এমতাবস্থায় আস্হাবুল ইয়ামীন তারা হতে 
পারে, যাদের হিসাব-নিকাশ নেই এবং নিষ্পাপ । যেমন অপ্রাপ্ত বয়স্ক বালক-বালিকা । 
এটা হযরত আলীর উক্তি। অথবা তারা হতে পারে, যাদের সম্পর্কে হাদীসে আছে ঃ এই 
উম্মতের অনেক লোককে হিসাব থেকে মুক্তি দিয়ে বিনা হিসাবে জান্নাতে দাখিল করা হবে। 
সূরা ওয়াকিয়ায় হাশরে উপস্থিত লোকদের তিন প্রকার উল্লেখ করা হয়েছে---১. অগ্রগামী 
ও নৈকট্যশীল, ২. ডানদিকস্থ লোক ও ৩. বাম দিকস্থ লোক । এই সূরায় নৈকট্যশীল- 
গণকে ডান দিকস্থ লোকদের অন্তর্ভুক্ত করে শুধু ‘ আসৃহাবুল ইয়ামীন" উল্লেখ করা হয়েছে। 
কিন্তু এই অর্থের দিক দিয়ে সকল আস্হাবুল ইয়ামীন হিসাব থেকে মুক্ত থাকবে---একথা 
কোন আয়াত অথবা হাদীস দ্বারা প্রমাণিত নেই। তাই এ আয়াতের তফসীর জাহান্নামে 
আটক থাকা গ্রহণ করলে সেটাই অধিকতর যুক্তিযুক্ত হবে বলে মনে হয়। 

۲ 


৬৩৪ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ অঙ্টম খণ্ড 


Bd weer Addr re 


৬০৬ 5) ৮৪৯১০ ১-_ এখানে (৯ সর্বনাম দ্বারা সেসব অপরাধীকে 


বোঝানো হয়েছে, পূর্বের আয়াতে যারা তাদের চারটি অপরাধ স্বীকার করেছে---১. তারা 
নামায পড়ত না, ২. তারা ফোন অভানগ্রস্ত ফকীরকে আহার্য দিত না অর্থাৎ দরিদ্রদের 
প্রয়োজনে ব্যয় করত না, ৩. ভ্রান্ত লোকেরা ইসলাম ও ঈমানের বিরুদ্ধে যেসব কথাবার্তা 
বলত অথবা গোনাহ, ও অশ্লীল কাজে লিপ্ত হত, তারাও তাদের সাথে তাতে লিপ্ত হত এবং 
সম্পর্কহীনতা প্রকাশ করত না, ৪. তারা কিয়ামত অস্বীকার করত। 


এই আয়াত দ্বারা প্রমাণিত হল যে, যেসব অপরাধী এসব গোনাহ করে এবং কিয়ামত 
অস্বীকার করার মত কুফরী করে, তাদের জন্য কারও সুপারিশ উপকারী হবে না। কেননা, 
তারা কাফির । কাফিরের জন্য সুপারিশ করার অনুমতি কাউকে দেওয়া হবে না। কেউ 
করলে গ্রহণীয় হবে না। যদি সব সুপারিশকারী একন্রিত হয়ে জোরেসোরে সুপারিশ করে, 


PAS 0 Fr or مس‎ 
তাতেও উপকার হবে না। এদিকে ইঙ্গিত করার জন্যই শর্মা | &০ এ বলা হয়েছে। 


কাফিরের জন্য কারও সুপারিশ উপকারী হবে না, সু’মিনের জন্য হবেঃ এই আয়াত 
থেকে আরও বোঝা যায় যে, মুসলমান গোনাহগার হলেও তার জন্য সুপারিশ উপকারী হবে। 
অনেক সহীহ. হাদীসে প্রমাণিত আছে যে, নবীগণ, ওলীগণ, স€কর্মপরায়নগণ--এমনকি 
সাধারণ মু'মিগণও অপরের জন্য সুপারিশ করবেন এবং তা কবুল হবে। 


হযরত আবদুল্লাহ ইবনে মসউদ বলেন £$ পরকালে আল্লাহর ফেরেশতাগণ, পয়গ- 
ঘ্রগণ, শহীদগণ ও সৎকর্মপরায়ণ ব্যক্তিগণ পাপীদের জন্য সুপারিশ করবেন এবং তাদের 
সুপারিশের কারণে পাপীরা জাহান্নাম থেফে মুজ্ি পাবে। তবে উপরোল্লিখিত চার প্রকার 
লোক মুক্তি পাবে না; অর্থাৎ যারা নামায .ও যাকাত তরক করে, কাফিরদের ইসলাম 
বিরোধী কথাবার্তায় শরীক থাকে এবং কিয়ামত অস্বীকার করে। এ থেকে জানা যায় যে, 
বেনামাযী ও যাকাত তরককারীর জন্য সুপারিশ কবুল হবে না। কিন্তু অন্যান্য রেওয়ায়েত 
থেকে এ কথাই শুদ্ধ মনে হয় যে, যারা কিয়ামত অস্বীকার সহ উপরোক্ত চারটি অপরাধ 
করবে, তাদের জন্যই সুপারিশ কবুল হবে না। আর যারা কিয়ামত অস্বীকার ব্যতীত আলাদা 
আলাদা অন্যান্য অপরাধ করবে, তাদের জন্য এই শাস্তি জরুরী নয়। কিন্তু কতক হাদীসে 
বিশেষ বিশেষ গোনাহ্গার সম্পর্কেও বলা হয়েছে যে, তারা সুপারিশ থেকে বঞ্চিত হবে । এক 
হাদীসে আছে, যে ব্যক্তি সুপারিশ বা নবী-রসূলগণের শাফা“আত সত্য বলে বিশ্বাস করে না 
অথবা হাউযে কাওসারের অস্তিত্ব অস্বীকার করে, সুপারিশ এবং হাউযে কাওসারে তার কোন 
অংশ নেই। 


পপ 52 টিপা শালা 


ot ৪95 ১ چی۔_فمالھم جمن‎ ৪15 ১১ তথা উপদেশ বলে কোর- 


আন মজীদ বোঝানো হয়েছে। কেননা, এর শাব্দিক অর্থ সমারক। কোরআন পাক আল্লাহ 
তা'আলার গুণাবলী, রহমত , গযব, সওয়াব ও আযাবের অদ্বিতীয় হমারক। শেষে বলা 


সূরা মুদ্দাস্সির ৬৩৫ 


Gr ۸+. 5 زج‎ 


হয়েছে کر‎ ই কোরআন উপদেশ, যাতোমরা বর্জন করে 


রেখেছ। 83 এর অর্থ সিংহ এবং তীরন্দাজ শিকারী। এ ছলে সাহাবায়ে কিরাম 
থেকে উভয় অর্থ বণিত আছে । 
Snes 
838০ 059 ৯ &৯ ৯ আলা তাআলা ৮5৮৮ ০০1 এই অর্থে যে, 
একমাত্র তিনিই ভয় করার ও তাঁর নাফরমানী থেকে বেঁচে থাকার যোগ্য । ৩১ )৯৯০ هل‎ | 


হওয়ার উদ্দেশ্য এই যে, তিনিই বড় বড় অপরাধী ও গোনাহুগারের অপরাধ ও গোনাহ যখন 
_ ইচ্ছা ক্ষমা করে দেন। অন্য কেউ এরূপ উচ্চমনা হতে পারে NÎ | 


৬০ ৮৬০৭) 8) سر‎ 
সূৰা কিয়ামত 

মক্কায় অবতীর্ণ, ৪০ আয়াত, ২ রুকু" 

BPE 2‏ 
بے تو 
مر موم রা‏ 
ا 
نل 38298 هت 
FEE‏ رت ہہ 
১৮2৮ 5%55582৩৩ 45 89‏ 875 8868 
EAA ওহে‏ 
نا ےھ اک لاف 5 د SE 5৫4)‏ 55835 

ث ومیل الساق ٥‏ یلاصی وکا صله وکین کرب وکو 
هبل اهلظ ۲ 4 সঃ‏ دن کے (4১‏ لك 4০ চা‏ 


সুরা কিয়ামত ৬৩৭ 
০৬৬৬০৪১২০০৩ اسان أن رلك‎ 


٤ 4‏ و هم قح 25 32291 SES ol‏ 
رت ,22 23024 
১৪৩১০‏ ان بی ءا لبوی 6 





পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র নামে শুরু 


(১) আমি শপথ করি কিয়ামত দিবসের, (২) আরও শপথ করি সেই মনের, যে 
নিজেকে ধিক্ধার দেয়--(৩) মানুষ কি মনে করে যে, আমি তার অস্থিসমূহ একত্রিত করব 
না? (8) পরনম্তু আমি তার অংগুলীগুলো পযন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম । 
(৫) বরং মানুষ তার ভবিষ্যত জীবনেও ধৃষ্টতা করতে চায় ; (৬) সে প্রশ্ন করে---কিয়ামত 
দিবস কবে ? (৭) যখন দৃষ্টি চমকে যাবে, (৮) চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে (৯) এবং 
সর্ঘ ও চন্দ্রকে একত্রিত করা হবে--(১০) দেই দিন মানুষ বলবে ঃ পলায়নের জায়গা কোথায় £ 
(১১) না, কোথাও আশ্রয়স্থল নেই । (১২) আপনার পালনকর্তার কাছেই সেদিন ঠাই 
হবে। (১৩) দেদিন মানুষকে অবহিত করা হবে দে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে 
ছেড়ে দিয়েছে । (১৪) বরং মানুষ নিজেই তার নিজের সম্পকে চন্ষুক্মান, ১৫) যদিও নে 
তার অজুহাত পেশ করতে চাইবে । (১৬) তাড়াতাড়ি শিখে নেওয়ার জন্য আপনি দন্ত ওহী 
আরত্তি করবেন না। (১৭) এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব । (১৮) অতঃপর আমি 
যখন তা পাঠ করি, তখন আপনি দেই পাঠের অনুসরণ করুন । (১৯) এরপর বিশদ বর্ণনা 
আমারই দায়িত্ব। (২০) কখনও না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালবাস (২১) এবং 
পরকালকে উপেক্ষা কর। (২) লেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে। (২৩) তারা তাদের 
পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে । (২৪) আর অনেক মুখমণ্ডল সেদিন উদাস হয়ে পড়বে। 
(২৫) তারা ধারণা করবে ঘে, তাদের সাথে কোমর -ভাজা আচরণ করা হবে। (২৬) কখনও 
না, যখন প্রাণ কণ্ঠাগত হবে (২৭) এবং বলা হবে, কে বাড়বে (২৮) এবং সে মনে করবে যে, 
বিদায়ের ক্ষণ এসে গেছে ২৯) এবং গোছা গোছার সাথে জড়িত হয়ে যাবে । (৩০) সেদিন 
আপনার পালনকর্তার নিকট সবকিছু নীত হবে । (১) সে বিশ্বাস করেনি এবং নামায 
পড়েনি ; (৩২) পরন্ত মিথ্যারোপ করেছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে । (৩৩) অতঃপর সে 
re uta পরিবার-পরিজনের নিকট ফিরে গিয়েছে । (৩৪) তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ ! 
(৩৫) অতঃপর তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ । (৩৬) মানুষ কি মনে করে ঘে, তাকে 
এমনি ছেড়ে দেওয়া হবে? (৩৭) সে কি স্খলিত বীর্য ছিল না? (৩৮) অতঃপর সে ছিল 
রক্তপিণ্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন । (৩৯) অতঃপর 
তা থেকে সূৃষ্টি করেছেন যুগল ---নর ও নারী। (৪০) তবুও কি দেই আল্লাহ্‌ তদেরকে 
জীবিত করতে সক্ষম নন £ 





৬৩৮ ۔‎  তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


তফসীরের সার-সংক্ষেপ 

আমি শপথ করি কিয়ামত দিবসের । আরও শপথ করি সেই মনের যে নিজেকে 
ধিক্কার দেয় (অর্থাৎ সৎ কাজ করে বলে ঃ আমি কি করেছি। আমার কাজে আন্তরিকতা 
ছিল না, এতে অমুক দোষ ছিল। আর যদি গোনাহ, হয়ে যায়, তবে খুব অনুতাপ করে ।--- 
(দূররে মনসূর ) এই অর্থের দিক দিয়ে নফসে মুতমায়িল্লা তথা প্রশান্ত মনও এতে দাখিল 
আছে। শপথের জওয়াব উহ্য আছে; অর্থাৎ তোমরা অবশ্যই পুনরুখিত হবে। উভয় 
শপথ স্থানোপযোগী । কেননা, কিয়ামত হচ্ছে পুনরুগ্থানের স্থান। আর ধিক্কারকারী মন 
কার্যত কিয়ামত বিশ্বাস করে। অতঃপর যারা পুনরুথান অস্বীকার করে, তাদেরকে খণ্ডন 
করা হয়েছে ঃ) মানুষ কি মনে করে যে, আমি তার অস্থিসমূহ একত্রিত করব নাঃ (এখানে 
মানুষ মানে কাফির। অস্থিই দেহের আসল খুঁটি, তাই বিশেষভাবে অস্থির কথা বলা হয়েছে। 
অতঃপর এর জওয়াব দেওয়া হয়েছে যে, আমি অবশ্যই একত্রিত করব এবং এই এক্ষত্রিত 
করা আমার পক্ষে মোটেই কঠিন নয়। কেননা) আমি তার অংগুলীগুলো পর্যন্ত সঠিকভাবে 
সন্নিবেশিত করতে সক্ষম। দুই কারণে অংগুলী উল্লেখ করা হয়েছে 8 এক, অংগুলী 
দেহের অংশ এবং প্রত্যেক বস্ত তার অংশ দ্বারা পূর্ণতা লাভ করে। আমাদের বাক -পদ্ধতিতেও 
এরূপ স্থলে বলা হয় ঃ আমার অংগে অংগে ব্যথা; অর্থাৎ সমস্ত দেহে ব্যথা । দুই, অংগুলী 
ছোট হলেও তাতে শিল্প নৈপুণ্য অধিক এবং স্থভাবত কঠিন। সুতরাং যে একে সুবিন্যস্ত 
করতে সক্ষম হবে, সে সহজ কাজ আরও বেশী পারবে। কিন্তু কতক লোক আল্লাহ্‌র কুদরত 
_ সম্পর্কে চিন্তা করে না এবং কিয়ামতে বিশ্বাস করে না)। বরং মানুষ (কিয়ামতে অবি- 
শ্বাসী হয়ে ) ভবিষ্যৎ জীবনেও (নিবিবাদে ) পাপাচার করতে চায়। তাই (অস্বীকারের 
ছলে) সে প্রশ্ন করে কিয়ামত দিবস কবে£ (অর্থাৎ সে সারা জীবন গোনাহ 9 50 
অতিবাহিত করবে বলে স্থির করে নিয়েছে । তাই সে সত্যান্বেষণের চিন্তাই করে না যে, 
কিয়ামত হবে বলে বিশ্বাস করবে । ফলে উপর্যূপরি অস্বীকারই করে )। অতএব যখন 
(বিস্ময়াতিশয্যে ) চক্ষু স্থির হয়ে যাবে, (এই বিস্ময়ের কারণ হবে এই যে, যেসব বিষয়কে 
সে মিথ্যা মনে করত, সেগুলো হঠাৎ চোখের সামনে মূর্তমান হয়ে দেখা দেবে )। এবং চন্দ্র 
জ্যোতিহীন হয়ে যাবে (শুধু চন্দ্রই কেন, বরং) সূর্য ও চন্দ্র (উভয়ই) এক রকম (অর্থাৎ 
জ্যোতিহীন ) হয়ে যাবে, চেন্দ্রকে পৃথক বর্ণনা করার কারণ সম্ভবত এই যে, চান্দ্র হিসাব 
ক্লাখার কারণে আরবরা এর অবস্থা অধিক গুরুত্ব সহকারে নিরীক্ষণ করত)। সেদিন 
মানুষ বলবে ঃ$ এখন পলায়নের জায়গা কোথায়? (ইরশাদ হচ্ছে 8) কখনই € পলায়ন 
সম্ভবপর) নয়। (কেননা) কোথাও আশ্রয়স্থল নেই। সেদিন আপনার পালনকর্তার কাছেই 
ঠাঁই হবে। (এরপর হয় জান্নাতে যাবে, না হয় জাহান্নামে । পালনকর্তার সামনে যাওয়ার পর ) 
সেদিন মানুষকে অবহিত করা হবে যাসে অগ্রে প্রেরণ করেছে এবং যা পশ্চাতে রেখেছে। 
(মানুষের নিজ কর্ম সম্পর্কে অবহিত হওয়া অবহিত করার উপরই নির্ভরশীল নয় ) বরং 
মানুষ নিজেই নিজের কর্ম সম্পর্কে (আপনা আপনি জাজ্ভ্বল্যমান হওয়ার কারণে ) চক্ষুক্মান 
হবে যদিও (স্বভাবদোষে তখনও ) তার অজুহাত (বাহানা ) পেশ করতে চাইবে । (কাফিররা 


س یں পা‏ و نت 43 ۾ ت 


۲ 
বলবে $ ربنا سا کنا مشرکهن‎ 41 2 কিন্ত সনে মনে জানবে যে, 0 7 


সূরা কিয়ামত ৬৩৯ 


অতএব অবহিত করার জন্য অবহিত করা হবে না।; বরং হুশিয়ার ও নিরুত্তর করার জন্য 
و‎ 


۱ 353 ہے‎ A و‎ 
হবে )। হে পয়গন্থর, € 545 ও ৩১৬১ پل الا‎ থেকে দুটি বিষয় জানা যায়---এক. 


আল্লাহ তাণআলা সব বিষয় সম্পর্কে পরিজাত। দুই. আল্লাহ্‌ তা“আলা উপযোগিতার তাগিদে 
অনেক অদৃশ্য বিষয়ের জান মানুষের চিন্তায় উপস্থিত করে দেন যদিও তা সাধারণ অভ্যাসের 
বিপরীত হয়। কিয়ামতের দিন এরূপ করা হবে। সুতরাং আপনি ওহী অবতীর্ণ হওয়ার 
সময় কিছু বিষয়বস্ত ভুলে যাবেন---এই আশংকায় এত কম্ট কেন স্বীকার করবেন যে, 
একাধারে ওহীও শুনবেন, তা পাঠও করবেন এবং লক্ষ্যও রাখবেন; যেমন এ পর্যন্ত এই 
কস্ট স্বীকার করে এসেছেন। কেননা, আমি যখন আপনাকে পয়গম্বর করেছি এবং আপনাকে 
তবলীগের দায়িত্ব দিয়েছি, তখন উপযোগিতার তাগিদ এটাই যে, এতদসংক্রান্ত বিষয়বস্ত 
আপনার চিন্তায় উপস্থিত রাখতে হবে। আমি যে এই উপস্থিত রাখতে সক্ষম, তা বলাই বাহুল্য। 
অতএব, এখন থেকে আপনি আর এ কষ্ট স্বীকার করবেন না এবং যখন ওহী অবতীর্ণ হয়, 
তখন ) আপনি ( ওহী শেষ হওয়ার পূর্বে ) দুত ক্ষোরআন WIS PATA না, যাতে আপনি 
তা তাড়াতাড়ি শিখে নেন। (কেননা ) আপনার অন্তরে তা সংরক্ষণ করা এবং ( আপনার 
মুখে) তা পাঠ করানো আমার দায়িত্ব । অতঃপর আমি যখন তা পাঠ করি (অর্থাৎ আমার 
ফেরেশতা পাঠ করে ) তখন আপনি (সর্বাস্তকরণে ) সেই পাঠের অনুসরণ করুন (অর্থাৎ 
সেদিকেই মনোনিবেশ করুন এবং আরত্তিতে মশগুল হবেন না। অন্য আয়াতে আছে £ 


CIA AT | A Sa CANE 


۹ ) 55:5 (-و لا تعجل بالقرا ی سن قبل ان ৯5০৫ ০০‏ 


মুখে মানুষের সামনে ) এর বিশদ বর্ণনাও আমার দায়িত্ব । (অর্থাৎ আপনাকে মুখস্থ করানো, 
: আপনার মুখে উচ্চারিত করা এবং তবলীগের সময়েও মনে রাখা ও মানুষের সামনে পাঠ 
করিয়ে দেওয়া, এসব আমার দায়িত্ব । এই বিষয়বন্ত প্রসঙ্ক্রমে বণিত হল। অতঃপর 
আবার কাফিরদেরকে সম্বোধন করা হয়েছে ---) অবিশ্বাসীরা , €(কিয়ামতে অবশ্যই 
মানুষকে অগ্রপশ্চাতের কর্ম সম্পর্কে অবহিত করা হবে। তোমরা তো মনে কর কিয়ামত 
হবে না,) কখনও এরূপ নয়। (তোমাদের কাছে এর না হওয়ার কোন প্রমাণ নেই)। বরং 
তোমরা পাথিব জীবনকে ভালবাস এবং (এতে মগ্ন হয়ে ) পরকালকে গাফেল হয়ে ) উপেক্ষা 
কর। (সুতরাং যার ভিত্তিতে তোমরা কিয়ামত অস্বীকার কর, তা ভ্রান্ত। অতএব, কিয়ামত 
হবে এবং প্রত্যেকেই তার কর্ম সম্পর্কে অবহিত হয়ে উপযুক্ত প্রতিদান পাবে, যার বিবরণ এই 8) 
অনেক মুখমণ্ডল সেদিন উজ্দ্রল হবে। তারা তাদের পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে । 
আর অনেক মুখমণ্ডল সেদিন উদার হয়ে পড়বে । তারা ধারণা করবে যে, তাদের সাথে 
কোমর ভাঙ্গা আচরণ করা হবে। অর্থাৎ কঠোর শাস্তি দেওয়া হবে। অতঃপর শাসানো 
হচ্ছে যে, তোমরা যে পাথিব জীবনকে প্রিয় এবং পরকালকে বজনীয় মনে করছ, ) কখনও 
এরূপ নয়। (কেননা, দুনিয়ার সাথে একদিন বিচ্ছেদ হবেই এবং সবশেষে পরকালে যেতে 
হবে)। যখন প্রাণ কষ্ঠাগত হয় এবং €খুব পরিতাপ সহকারে ) বলা হয় (অর্থাৎ শুশ্রুষা- 
কারী বলে £) কোন ঝাড়ফঁককারী আছে কি£ (উদ্দেশ্য যেকোন চিকিৎসক । আরবে 


৬৪০ তফসীরে মা'আরেঞফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


ঝাড়ফুকের প্রচলন বেশী ছিল বলে 6 বলে ব্যক্ত করা হয়েছে) এবং তখন সে ( মরণো- 


নমুখ ব্যক্তি) বিশ্বাস করে যে, (দুনিয়া থেকে) বিদায়ের ক্ষণ এসে গেছে। এবং 5 
মৃত্যু যন্ত্রণার কারণে) গোছা গোছার সাথে জড়িত হয়ে যায়। (অর্থাৎ মৃত্যু যন্ত্রণার 
চিহ ফুটে উঠে। দৃষ্টাত্তস্বরাপ গোছার কথা বলা হয়েছে। এমতাবস্থায় ) সেদিন তোমার 
পালনকর্তার নিকট নীত হবে। (এমতাবস্থায় দুনিয়াপ্রীতি ও পরকাল বর্জন খুবই মূর্খতা । 
আল্লাহ্‌র কাছে পৌছার পর যদি সে কাফির হয়, তবে তার অবস্থা খুবই শোচনীয় হবে। 
কেননা,) সে বিশ্বাস করেনি এবং নামায পড়েনি, কিন্তু (আল্লাহ্‌ ও রসূলকে ) মিথ্যারোপ 
করেছে এবং (বিধানাবলী থেকে) মুখ ফিরিয়ে নিয়েছে। (তদুপরি সত্যের প্রতি আহবান- 
কারীর দিক থেকে মুখ ফিরিয়ে তজ্জন্য ) দস্তভরে পরিবার-পরিজনের নিকট ফিরে গিয়েছে। 
(উদ্দেশ্য এই যে, কুফর এবং অবাধ্যতা করে তজ্জন্য অনুতাপও করেনি, বরং উল্টা গব 
করত এবং চাকর-নওকর ও পরিবার-পরিজনের কাছে যেয়ে আরও বেশী অহংকারী হয়ে 
ঘযেত। এরূপ ব্যক্তিকে বলা হবে ঃ) তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ € আবার শোন ) 
তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ । (এক বচনকে পুনঃ পুনঃ বলায় অধিক পরিমাণ জানা 
গেল এবং বহু বচনকে পুনঃ পুনঃ বলায় গুণের আধিক্য জানা গেল। মানুষের আদিষ্ট হওয়া 
ও পুনরুজ্জীবিত হওয়ার উপর উপরোক্ত প্রতিদান নির্ভরশীল । তাই অতঃপর এই দুটি 
_বিষয়বস্ত বণিত হয়েছে )। মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? 
(বিধানাবলী আরোপ করা হবে না এবং তার হিসাব নিকাশও হবে না? বরং উভয় বিষয় 
নিশ্চিত। পুনরুষ্থানক্কে অসম্ভব মনে করাও তার নির্বুদ্ধিতা)। সে কি (প্রথমে নিছক 
মায়ের গর্ভাশয়ে ) স্খলিত বীর্ষ ছিল না? অতঃপর সে রক্তপিণ্ড হয়েছে, অতঃপর আল্লাহ্‌ 
তাকে (মানবরূপে ) স্বচ্টি করেছেন ও অঙ্গ-প্রত্যঙ্গ সুবিন্যস্ত করেছেন। অতঃপর তা থেকে 
সৃষ্টি করেছেন যুগল---নর ও নারী। (অতএব, যে আল্লাহ প্রথমে স্বীয় কুদরত দ্বারা এসব 
করেছেন,) সেই আল্লাহ্‌ কি ম্ৃতদেরকে জীবিত করতে সক্ষম নন? (অথচ পুনরায় সৃষ্টি 
করা প্রথমবার সৃষ্টি করা অপেক্ষা সহজতর )। | 


আনুষজিক জাতব্য বিষন্ব 
পপ ডে গে AB 3 AILS مص‎ পাঠ چپ ہی ہی مہم‎ 

858 ل এখানে‏ !۱ قسم بهو م القها م و ۱۷ قسم با لنفس رللوامة 
অতিরিস্ত। কারও বিরোধী মনোভাব খণ্ডন করার জন্য শপথ করা হলে শপথের পূর্বে অতি-.‏ 
রিক্ত 1) ব্যবহাত হয়। আরবী বাক-পদ্ধতিতে এই ব্যবহার প্রসিদ্ধ ও সুবিদিত। আমাদের‏ 
ভা্ষায়ও মাঝে মাঝে তাকীদযোগ্য বিষয়বস্ত বর্ণনা করার পূর্বে বলা হয় না”, এরপর স্বীয়‏ 
উদ্দেশ্য ব্যক্ত করা হয়। এ সূরায় কিয়ামত ও পরকাল অবিশ্বাসীদেরকে হশিয়ার ও তাদের‏ 
সন্দেহ-সংশয়ের জওয়াব দান করা হয়েছে। প্রথমে কিয়ামত দিবস পরে “নফসে-লাওয়ামা'‏ 


তথা ধিক্কারকারী মনের শপথ করে সূরা শুরু করা হয়েছে। শপথের জওয়াব স্থানের 
ইঙ্গিতে উহ্য আছে; অর্থাৎ কিয়ামত অবশ্যস্তাবী। কিয়ামতের শপথ যে স্থানোপযোগী 


সূরা কিয়ামত ৬৪১ 


হয়েছে, তা বর্ণনা সাপেক্ষ নয়। এমনিভাবে নফ্সে-লাওয়ামার শপথেও তার মাহাত্ম্য এবং 
আল্লাহ্‌র কাছে মকবুল হওয়ার বিষয় প্রকাশ করা হয়েছে। ‘নফ্স’ শব্দের অর্থ প্রাণ ও 


আত্মা সুবিদিত। ০১) শব্দটি (3 থেকে উ্ভূত। অর্থ তিরস্কার ও ধিক্কার দেওয়া। 


দফ্সে-লাওয়ামা” বলে এমন নফস বোঝানো হয়েছে, যে নিজের কাজকর্মের হিসাব নিয়ে 
নিজেকে ধিক্কার দেয়। অর্থাৎ কৃত, গোনাহ অথবা ওয়াজিব কর্মে ত্রুটির কারণে নিজেকে 
ভৎণসনা করে যে, তুই এমন করলি কেন? সৎ কর্ম সম্পর্কেও নিজেকে এই বলে তিরস্কার 
করে যে, আরও বেশী সৎ কাজ সম্পাদন করে উচ্চ মর্যাদা লাভ করলে না ক্ষেন? সারকথা, 
কামিল মু'মিন ব্যক্তি সর্বদাই তার প্রত্যেক সৎ ও অসৎ কাজের জন্য নিজেকে তিরপ্কারই 
করে। গোনাহ অথবা ওয়াজিব কর্মে ভ্টির কারণে তিরস্কার করার হেতু বর্ণনা সাপেক্ষ 
নয়। সৎ কাজে তিরস্কার করার কারণ এই যে, নফস ইচ্ছা করলে আরও বেশী সৎ কাজ 
করতে পারত । সে বেশী সৎ কাজ করল না কেন£ এই তফসীর হযরত ইবনে আব্বাস 
রো) ও অন্যান্য তফসীরবিদ থেকে বণিত আছে ।---(ইবনে কাসীর) এই অর্থের ভিত্তিতেই 
হযরত হাসান বসরী (রে) নফ্সে লাওয়ামার তফসীর করেছেন ‘নফ্সে-মু'মিনা ৷? তিনি 
বলেছেনঃ আল্লাহ্‌র কসম, মু'মিন তো সর্বদা সর্বাবস্থায় নিজেকে ধিক্কারই দেয়। সৎ কর্ম- 
সমূহেও সে আল্লাহ্‌র শানের মুকাবিলায় আপন কর্মে অভাব ও ڈا‎ অনুভব করে। কেননা, 
আল্লাহ্‌র হক পুরোপুরি আদায় করা সাধ্যাতীত ব্যাপার। ফলে তার দৃষ্টিতে ত্রুটি থাকে 
এবং তজ্জন্য নিজেকে ধিক্কার দেয়। 

হযরত ইবনে আব্বাস রো) হাসান বসরী রে) প্রমুখের এই তফসীর অনুযায়ী 
নফ্সে লাওয়ামার শপথ করার উদ্দেশ্য আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে মু’মিন ব্যক্তিদের 
সম্মান ও সন্্রম প্রকাশ করা, যারা নিজেদের কাজ কর্ম হিসাব করে রুটির জন্য অনুতপ্ত হয় ও 
নিজেদেরকে তিরস্কার করে । 


নফ্সে লাওয়ামার এই তফসীরে “নফ্সে মৃতমায়িন্নাও দাখিল আছে। এগুলো 7 
ঘুত্তাকীরই” উপাধি। | 


নফ্সে আম্মারা, লাওয়ামা ও মুতমায়িল্না 8 সূফী বুযূর্গগণ বলেন £ নফ্স মজ্জাগত 


ধু سس‎ ডে তা 


ও স্বভাবগতভাবে ۶ چا سر ء‎ ] ৪.) ৮৬০1 হয়ে থাকে । অর্থাৎ সে মানুষকে মন্দ কাজে লিপ্ত 


হতে জোরদার আদেশ করে। - ঈমান, সৎ কর্ম ও সাধনার বলে সে নফসে লাওয়ামা হয়ে 
যায় এবং মন্দ কাজ ও ত্রটির কারণে অনুতপ্ত হতে শুরু করে। কিন্তু মন্দ কাজ থেকে সম্পূর্ণ 
বিচ্ছিন্ন হয় না। অতঃপর সৎ কর্মে উন্নতি ও আল্লাহ্‌র নৈকট্য লাভে চেস্টা করতে করতে 
যখন শরীয়তের আদেশ-নিষেধ প্রতিপালন তার মজ্জাগত ব্যাপার হয়ে যায় এবং শরীয়ত- 
বিরোধী কাজের প্রতি স্বভাবগত ঘৃণা অনুভব করতে থাকে, তখন এই ان‎ মুতমায়িনা 
উপাধি প্রাপ্ত হয়। 

অতঃপর কিয়ামত-অবিশ্বাসীদের একটি সাধারণ প্রশ্নের জওয়াব আছে । প্রশ্ন এই যে, 

৮১-- 


৬৪২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


মৃত্যুর পর মানুষ মাটিতে পরিণত হবে। তার অস্থিসমূহ চূর্ণ-বিচূর্ণ হয়ে বিক্ষিপ্ত হয়ে যাবে। 
এমতাবস্থায় সেগুলোকে পুনরায় একত্র করে কিরূপে নিক করা হবে ? জওয়াবে বলা 


৫ 


wed ree A রগ‏ سے رص 


হয়েছে £ موی بان‎ ৬1 49 ৩৭১৩ ও 54 গর সারমর্ম এই যে. 


চূর্ণ-বিচূর্ণ ও বিক্ষিপ্ত অস্থিসমূহকে একন্র করে পুনরায় জীবিত করার . ব্যাপারে তোমরা 
বিস্মিত হচ্ছ £ অথচ এ বিষয়টি পূর্বে একবার প্রত্যক্ষ করেছ যে, দুনিয়াতে পালিত ও বধিত 
প্রত্যেক মানুষ বিশ্বের বিভিন্ন ভূখণ্ডের বিভিন্ন অংশ ও কণা নিয়ে গঠিত হয়ে থাকে । অতএব, 
যে ক্ষমতাশালী সত্তা প্রথমবার সারা বিশ্বে বিক্ষিপ্ত কণাসমূৃহকে একজন মানুষের অস্তিত্বে 
একত্র করেছেন, এখন পুনরায় সেগুলোকে একভ্রিত করা তীর পক্ষে কিরপে কঠিন হবে? 
তিনি পূর্বে যেমন তার কাঠামোতে আত্মা রেখে তাকে জীবিত করেছেন, পুনরায় এরূপ করলে 
তা বিস্ময়ের ব্যাপার হবে কেন ? 
দেহ পুনরুথানে কুদরতের অভাবনীয় কর্ম চিন্তার বিষয় এটা যে, একজন মানুষ 
যে দেহাবয়ব ও আকার-আকুতিতে প্রথমে সৃজিত হয়েছিল, আল্লাহ্‌র কুদরত পুনর্বারও তার 
অস্তিত্বে সে সব বিষয় চুল পরিমাণ পার্থক্য ব/তিরেকে সন্নিবেশিত করে দেবেন। অথচ সৃষ্টির 
আদিকাল থেকে কিগ্লামত পর্যন্ত কত বিচিত্র আকার-আকৃতির মানুষ পৃথিবীতে জন্মলাভ 
করেছে ও মৃত্যুমুখে পতিত হয়েছে । কার সাধ্য যে তাদের সবার আকার-আকৃতি ও দৈহিক 
গঠনের গুণাগুণ আলাদা আলাদাভাবে স্মরণও রাখতে পারে-_পুনরায় তদ্রপ সৃষ্টি করা 
তো দূরের কথা । কিন্তু আল্লাহ্‌ তা'আলা এই আয়াতে বলেছেন যে, আমি কেবল মৃত ব্যক্তির 
বড় ও প্রধান প্রধান অঙগ-প্রত্যঙ্গকেই পূর্বব€ সৃষ্টি করতে সক্ষম নই বরং মানব অস্তিত্বের 
ক্ষুদ্রতম অঙ্গকেও সম্পূর্ণ পূর্বের ন্যায় সৃষ্টি করতে সক্ষম । আয়াতে বিশেষভাবে অংগুলীর 
অগ্রভাগ উল্লেখ করা হয়েছে। এটাই মানুষের ক্ষুদ্রতম অঙ্গ। এই ছোট অঙ্গের পুনঃ স্ৃ্টি- 
তেই ঘখন কোন পার্থক্য হবে না, তখন হাত পা ইত্যাদি বড় বড় অঙ্গের তো কথাই নেই। 
চিন্তা করলে দেখা যায় যে, বিশেষভাবে অংগুলীর অগ্রভাগ উল্লেখ করার মধ্যে এদিকেও 

ইঙ্গিত থাকতে পারে যে, আল্লাহ্‌ তা'আলা এক মানুষক্কে অন্য মানুষ থেকে পৃথক করার জন্য 
তার সর্বাঙ্গেই বৈশিষ্ট্য রেখেছেন । এসব বৈশিষ্ট্য দ্বারা সে আলাদাভাবে পরিচিত হয় । 
বিশেষত মানুষের যে মুখমণ্ডল কয়েক বর্গ ইঞ্চির বেশী নয়, তার মধ্যে আল্লাহ্‌ তাআলা 
এমন সব স্বাতন্ত্য রেখেছেন, যার ফলে কোটি কোটি মানুষের মধ্যে একের মুখমণ্ডল অপরের 
সাথে সম্পূর্ণরূপে মিল খায় না। মানুষের জিহবা ও কণঠনালী সম্পূর্ণ একই রকম হওয়া সত্ত্বেও 
পরস্পরে স্বতন্ত । ফলে, বালক, রূদ্ধ এবং নারী ও পুরুষের কণ্ঠস্বর আলাদা-আলাদাভাবে 
চিনা যায় এবং প্রত্যেক মানুষের কণ্ঠস্বর পৃথকরূপে প্রতিভাত হয়। আরও বেশী বিস্ময়কর 
বন্ত হচ্ছে মানুষের রূদ্ধাঙ্গলি ও অংগুলীর অগ্রভাগ । এগুলোর উপর যে সব রেখা ও কারুকার্ষের 
জাল বিস্তৃত আছে, তা কখনও একে অপরের সাথে মিলে না। অথচ মান্ অর্ধ ইঞ্চি পরিসরের 
মধ্যে এসব পারস্পরিক সামঞ্জস্যবিহীন OT নিহিত আছে । প্রাচীন ও আধুনিক প্রতি 
যুগে ব্ৃদ্ধাঙ্গলির টিপকে একটি স্বাতন্্যমূলক বস্তরূপে গণ্য করে এর ভিত্তিতেই আদালতের 
ফয়সালা হয়ে থাকে। বৈজ্ঞানিক গবেষণার ফলে জানা গেছে যে, এটা কেবল রূদ্ধাঙ্গলিরই 
বৈশিষ্ট্য নয়, প্রত্যেক অংগ্তলীর অগ্রভাগের রেখাও এমনিভাবে 1۱ 


স্রা কিয়ামত ৬৪৩ 


একথা বুঝে নেওয়ার পর বিশেষভাবে অংগুলীর অগ্রভাগ উল্লেখ করার কারণ আপনা- 
আপনি হৃদয়ঙ্গম হয়ে যায়। উদ্দেশ্য এই যে, তোমরা তো এ বিষয়ে বিস্ময় প্রকাশ কর যে, 
এই মানুষ পুনরায় কিরূপে জীবিত হবে ! আরও সামান্য অগ্রসর হয়ে চিন্তা কর যে, কেবল 
জীবিতই হবে না বরং তার পূর্বের আকার-আকুতিও প্রত্যেক স্থাতন্ত্্যমূলক বৈশিষ্ট্য সহকারে 
জীবিত হবে। এমনকি, পূর্বের সৃষ্টিতে তার বৃদ্ধাঙ্গুলি ও অঙ্গুলীসমূৃহের রেখা যেভাবে 
ছিল, পুনঃ সৃজ্টিতেও তদ্র.পই থাকবে । 


6 .سم عم‎ ভিলা 


৬০ ৮০ م- لیفجر‎ ১৮০ শব্দের অর্থ সম্মুখ ও ভবিষ্যত। আয়াতের অর্থ এই 


যে, কাফির ও গাফিল মানুষ আল্লাহ্‌ তা'আলার কুদরতের এসব চাক্ষুষ বিষয় নিয়ে চিন্তা- 
ভাবনা করে না, যাতে অতীতের অস্বীকারের দরুন অনুতপ্ত হয়ে ভবিষ্যত ঠিক করে নিতে 
পারে বরং ভবিষ্যতেও সে কুফর, শিরক, অস্বীকার ও মিথ্যারোপে অটল থাকতে চায়। 


جس پر ING কা ডি পা পাপা কে তা পাশা পা Joann তা পা‏ و 
EE E ৩১? 1১৩--এখানে কিয়া-‏ التتمس 5 القمر - 


মতের পরিস্থিতি বর্ণনা করা হয়েছে। (১7 অর্থ চক্ষুতে ধাধা লেগে গেল এবং দেখতে 
পারল না। কিয়ামতের দিন সবার দৃষ্টিতে ধাধা লেগে যাবে। ফলে চক্ষু স্থির কোন TY 
দেখতে পারবে না। ৮০০৬৯ শব্দটি خسو ف‎ থেকে উদ্ভত। অর্থাৎ চন্দ্র জ্যোতিহীন 


পা J ASG‏ پرصر سم و 


হয়ে যাবে। جمع آلنتمس والقمر‎ বলা হয়েছে যে, শুধু চন্দ্ৰই জ্যোতিহীন হবে 


না বরং সূর্যের দশাও তাই হবে। বিজ্ঞানীরা বলেন যে, আসল আলো সূর্যের মধ্যে নিহিত । 
bwe সূর্যের কিরণ থেকে আলো লাভ করে। আল্লাহ্‌ তা'আলা বলেন £ কিয়ামতের দিন 
সূর্য ও চন্দ্রকে একই অবস্থায় একত্র করা হবে এবং উভয়েই জ্যোতি হারিয়ে ফেলবে। 
কেউ কেউ বলেন, চন্দ্র ও সূর্যকে একন্ন করার অর্থ এই যে, সেদিন উভয়েই একই উদয়াচল 
থেকে উদিত হবে। কোন কোন রেওয়ায়েতে তাই বণিত আছে । 


ون هد مر رح 3 حم ہے লা ডে তা‏ حر حر و سے 


১৯13128৬৮38 ০৮৯১ 2 38 অর্থাৎ মানুষকে জে দিন অবহিত 


করা হবে, যা সে অগ্রে প্রেরণ করেছে ও পশ্চাতে ছেড়ে এসেছে । 


হযরত আবদুল্লাহ ইবনে মসউদ ও ইবনে আব্বাস (রা) বলেন ঃ মানুষ মৃত্যুর পূর্বে 
যে সৎ কাজ করে নেয়, তাসে অগ্রে প্রেরণ করে এবং যে সৎ অথবা অসৎ উপকারী অথবা 
অপকারী কাজ ও প্রথা এমন ছেড়ে যায়, যা তার মৃত্যর পর মানুষ বাস্তবায়িত করে, তা সে 
পশ্চাতে রেখে আসে (এর সওয়াব অথবা শাস্তি সে পেতে থাকবে )। হযরত 5 


(রা) বলেনঃ ما قد م‎ বলে এমন সৎ কাজ বোঝানো হয়েছে, যা মানুষ জীবদ্দশায় 
করে নেয় এবং 1৯1৮০ বলে এমন সৎ কাজ বোঝানো হয়েছে, যা সে করতে 
পারত কিন্তু করেনি এবং সুযোগ নম্ট করে দিয়েছে। 


৬৪৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


রি‏ ۵ ۸ ذظ ہا Ad‏ ^ مس 5 6 سم سم ۱ مص AA‏ و 
یرہ 283৬ ৬৮১ ০০০ ৩৯৪ 9৮৯‏ لو ای معا 8583 


এর অর্থ চন্ষুম্সান। এর অপর অর্থ প্রমাণও হয়ে থাকে। কোরআনে আছেঃ 
ASUS A 2 


৪) جاءکم ہما ترسم‎ ১) -_এখানে 3$ ৮ শব্দটি ৪)৮০ এর বহুবচন। 


AS AT 


অর্থ প্রমাণ । 78 ১ ৬০ শব্দটি ওযর অর্থে معدار‎ এর বহুবচন । আয়াতের অর্থ এই 


যে, যদিও ন্যায়বিচারের বিধি অনুযায়ী মানুষকে তার প্রত্যেকটি কর্ম সম্পর্কে হাশরের মাঠে 
অবহিত করা হবে কিন্তু প্রকৃতপক্ষে এর প্রয়োজন নেই । কেননা, মানুষ তার কর্ম সম্পকে 
খুব ক্তাত। সেকি করেছে, তা সে নিজেই জানে। এছাড়া হাশরের মাঠে প্রত্যেকে তার সৎ- 


سے سے ےر ق پر ع ০7 পা‏ / 


পপ‏ م۳ 
2 و جد وا ما عہلوا حا فرا £ অসৎ কর্ম স্বচক্ষে দেখতেও পাবে। অন্য আয়াতে আছে‏ 


অর্থাৎ দুনিয়াতে মানুষ যা করেছে হাশরের মাঠে তাকে উপস্থিত পাবে এবং স্বচক্ষে প্রত্যক্ষ 
করবে । এখানে মানুষকে নিজের সম্পর্কে চক্ষুত্মান 15 অর্থ তাই। 


পক্ষান্তরে 8 1%4৪- এর অর্থ প্রমাণ হলে আয়াতের অর্থ হবে এই যে, মানুষ 


নিজেই. নিজের সম্পর্কে প্রমাণস্বরূপ হবে । সে অস্বীকার করলেও তার অঙ্গ-প্রত্যঙ্গ স্বীকার 
করবে । কিন্তু মানুষ তার অপরাধ ও নূটি-বিচ্যুতি জানা 5 বাহানাবাজি ত্যাগ করবে 


€ পাও سے کے‎ IAT AT سر‎ 


না। সে তার কৃতকর্মের অজুহাত পেশ করতেই থাকবে। و لو التی معا ل بر5‎ 
বাক্যের অর্থ তাই । 


এ পর্যন্ত কিয়ামতের পরিস্থিতি ও ভয়াবহতা আলোচিত হল। পরেও এই আলোচনা 
আসবে । মাঝখানে চার আয়াতে রস্লুল্লাহ্‌ (সা)-কে একটি বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যা 
ওহী নাযিল হওয়ার সময় অবতীর্ণ আয়াতগুলো সম্পকিত। নির্দেশ এই যে, যখন জিবরাঈল 
(আ) কোরআনের কিছু আয়াত নিয়ে আগমন করতেন, তখন তা পাঠ করার সময় 8 
(সা) দ্বিবিধ চিন্তায় জড়িত হয়ে পড়তেন । এক. কোথাও এর শ্রবণ ও তদন্যায়ী পাঠে কোন 
পার্থক্য না হয়ে যায় । দুই. কোথাও এর কোন অংশ, কোন বাক্য স্মৃতি থেকে উধাও না হয়ে 
যায় । এই চিন্তার কারণে যখন জিবরাঈল (আ) কোন আয়াত শোনাতেন, তখন রস্লুল্লাহ্‌ 
(সা) সাথে সাথে পাঠ করতেন এবং জিহবা নেড়ে শত আরুত্তি করতেন, যাতে বারবার পড়ে | 
তা মুখস্থ করে নেন। রস্লুল্লাহ সো)-র এই পরিশ্রম ও কষ্ট দূর করার উদ্দেশ্যে আলোচ্য 
চার আয়াতে আল্লাহ তা'আলা কোরআন বিশুদ্ধ পাঠ করানো, মুখস্থ করানো ও মুসলমানদের 
কাছে হু-বহু তা পেশ করানোর দায়িত্ব নিজেই গ্রহণ করেছেন এবং রসূলুল্লাহ্‌ (সা)-কে বলে 
দিয়েছেন যে, আপনি এই উদ্দেশ্যে জিহ্বাকে দত নাড়া দেওয়ার কম্ট করবেন না। 


Aan শা শশা পা پم ا‎ U کے‎ পাতা 7 


অর্থ তাই । এরপর. বলেছেন £ ০১1‏ 375 و لا تعر ک بک لسا نک لتعچل به 


سے ad‏ ~~ سے ؤ 


সুরা কিয়ামত 0 ৬৪৫ 


CAS শা ছি পাত‏ ۸2ا 


২১1 15 و‎ ৬৯০ 03৬০ অর্থাৎ আয়াতসমূহকে আপনার অন্তরে সংরক্ষণ করা এবং হুবহু 


আপনার দ্বারা পাঠ করিয়ে দেওয়া আমার দায়িত্ব । কাজেই আপনি এ চিন্তা পরিত্যাগ 
কাশ 15050 رح سے سس‎ রর سے سے‎ 


করুন ۱ এরপর বলা হয়েছে نا : تر 1 ناه نا یع تر آذڈ ؛‎ ৬--এখানে কোরআনের অর্থ 


পাঠ। অর্থ এই যে, যখন আমি অর্থাৎ আমার পক্ষ থেকে জিবরাঈল (আ) কোরআন পাঠ 
করে, তখন আপনি সাথে সাথে পাঠ করবেন না বরং চুপ করে শোনবেন এবং আমার পাঠের 
পর পাঠ করবেন। এখানে কোরআন অনুসরণ করার মানে চুপ করে জিবরাঈলের পাঠ 
শ্রবণ করা । সকল তফসীরবিদই এতে একমত । 


ইমামের পিছনে মুত্তাদীর কিরাআত না করার একটি প্রমাণ £ সহীহ্‌ হাদীসে আছে 
অনুকরণ ও অনুসরণের জন্যই নামাযে ইমাম নিযুক্ত হয়। অতএব, মুক্তাদীদের উচিত 
ইমামের অনুসরণ করা । যখন সে রুকু" করে, তখন সব মুস্তদী রুকু" করবে এবং যখন 
সিজদা করে তখন সবাই সিজদা করবে। মুসলিমের রেওয়ায়েতে তৎসঙ্গে আরও বলা হয়েছে-- 


مب ي 


বখন ইমাম কিরা'আত করে, তখন তোমরা চুপ করে শ্রবণ কর। 1৮2১ تر‎ 1১1. 


এ থেকেও বোঝা যায় যে, ইমামের অনুসরণ উদ্দেশ্য । রুকু" ও সিজদায় ইমামের অনুসরণ 
এই যে, তার সাথে সাথে রুক্‌* ও সিজদা আদায় করবে কিন্তু সাথে সাথে কিরা"আত করা 
কিরা“আতের অনুসরণ নয় বরং কিরা'আতের অনুসরণ এই যে, ইমাম যখন কিরা'আত 
করবে, তখন তোমরা চুপ করে শুনবে। ইমামের পিছনে মুত্তাদীদের ক্িরা'আত করা উচিত 
নয়---এই মাস'আলায় ইমাম আবু হানীফা রে) ও অপর কয়েকজন ইমামের এটাই দলীল ١ 


Cre ری‎ পাতার 9 


অবশেষে বলা হয়েছেঃ 8 ৮3 0১০ ৩ 1 অর্থাৎ আপনি এ চিন্তাও করবেন 


নাযে, অবতীর্ণ আয়াতসমূহের সঠিক মর্ম ও উদ্দেশ্য কি? এটা বুঝিয়ে দেওয়াও আমার দায়িত্ব, 
আমি কোরআনের প্রতিটি শব্দ ও তার উদ্দেশ্য আপনার কাছে ফুটিয়ে তুলব । এই চার আয়াতে 
কোরআন ও তার তিলাওয়াত সম্প্িত বিধানাবলী বর্ণনা করার পর আবার কিয়ামতের 
পরিস্থিতি ও ভয়াবহতারই অবশিস্ট আলোচনা করা হচ্ছে । এখানে প্রশ্ন হয় যে, এই চার 
আয়াতের পূর্বাপর সম্পর্ক কি? তফসীরের সার-সংক্ষেপে বণিত সম্পর্ক এই যে, ইতিপূর্বে 
কিয়ামতের অবস্থা বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছিল যে, আল্লাহ্‌ স্বীয় অসীম কুদরতের বলে প্রত্যেক 
মানুষকে পূর্বে যে আকার-আকৃতিতে সৃষ্টি করেছিলেন, সেই আকারে পুনর্বার সৃষ্টি করবেন। 
এমনকি, তার অংগুলীর অগ্রভাগ এবং তাতে অংকিত রেখা ও চিহনসম্হক্ষেও হুবহু পূর্বের 
ন্যায় করে দেবেন। এতে কেশাগ্র পরিমাণ পার্থক্য হবে না। এটা তখনই হতে পারে, যখন 
আল্লাহ্‌ তা'আলার জ্ঞানও অসীম হয় এবং তথ্যাবলী সংরক্ষণের পদ্ধতিও অদ্বিতীয় হয় । 
_ এর সাথে মিল রেখে রসূলুল্লাহ্‌ সো)-কে এই চার আয়াতে সান্ত্বনা দেওয়া হয়েছে যে, আপনি 
তো ভুলেও যেতে পারেন এবং বর্ণনায় ভূল করারও আশংকা আছে কিন্তু আল্লাহ তা'আলা 
এসব বিষয়ের উধ্র্বে। এসব বিষয়ের দায়িত্ব তিনি নিজেই গ্রহণ করেছেন । তাই আপনি 


৬৪৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


ফোরআনের বাক্যাবলী সংরক্ষিত রাখা অথবা এগুলোর অর্থ বোঝার ব্যাপারে চিন্তা-ভাবনা 
করার কম্ট ছেড়ে দিন। এসব কাজ আল্লাহ্‌ তা'আলাই সম্পন্ন করবেন । অতঃপর 
কিয়ামতের পরিস্থিতি বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে 8. ۱ ۱ 


و و و 5 وم . পা ও r]‏ للم 


٦ الی ر بھا نا ظرة‎ $/3 ১৩০০ ا‎ 5 পি ১-_-অর্থাৎ সেদিন কিছু মুখর্মগুল হাসি- 


খুশি ও সজীব হবে এবং তারা তাদের 40 দিকে তাকিয়ে থাকবে । এ থেকে প্রমাণিত 
হয় যে, পরকালে জান্নাতীগণ চর্মচক্ষে আল্লাহ্‌ তা'আলার দীদার দের্শন) লাভ করবে । আহলে 
সুন্নত ওয়াল-জমাআতের সকল আলিম ও ফিকহবিদ এ বিষয়ে একমত । কেবল মুতাজিলা ও 
খারেজী সম্পৃদায় এটা স্বীকার করে না। তাদের অস্বীকারের কারণ দার্শনিক সন্দেহ। তাদের 
ভাষ্য এই যে, চর্মচক্ষে দেখার জন্য দর্শক এবং যাকে দেখা হয় উভয়ের মধ্যবতী দূরত্বের 
জন্য যে সব শর্ত রয়েছে, সেগুলো সৃষ্টি ও স্রষ্টার মধ্যে অনুপস্থিত । আহলে সুনত-ওয়াল- 
জমাআতের বক্তব্য এই যে, পরকালে আল্লাহ্‌র দীদার ও সাক্ষাৎ এসব শর্তের উর্ধে থাকবে । 
না কোন দিক ও পার্থের সাথে এর সম্পর্ক থাকবে এবং না কোন বিশেষ আকার-আকুতির 
সাথে। বিভিন্ন হাদীসে এই বিষয়বস্তটি আরও স্পষ্টভাবে প্রমাণিত আছে । তবে এই দীদার 
ও সাক্ষাতে জান্নাতিগণের বিভিন স্তর থাকবে । কেউ সপ্তাহে একবার অর্থাৎ শুক্রবারে 
এই সাক্ষাৎ লাভ করবে, কেউ দৈনিক সকাল বিকাল লাভ করবে এবং কেউ সারাক্ষণ সাক্ষা- 
| ا‎ থাকবে ।--€ 'মাযহারী ) 


টি SOLOS SAT eee سی‎ 


5 5 اک اذا بلغ الترا قی و 5855 من راق و ظن | نک‎ আয়াত- 


সমূহে কিয়ামতের e এবং জান্নাতী ও 00 কিছু অবস্থা বর্ণনা করার 

পর এই আয়াতে মৃত্যুর প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যাতে সে মৃত্যুর পর্বেই 
পরকালে মুক্তি পাওয়ার জন্য ঈমান ও সৎ কর্মের দিকে ধাবিত হয় । আয়াতে মৃত্যুর চিন্র 
অংকন প্রসঙ্গে বলা হয়েছে গাফিল মানুষ যখন বিস্মৃতির অতলে তলিয়ে থাকে, তখন তার 
মাথার উপর মৃত্যু এসে দণ্ডায়মান হয় এবং আত্মা কণ্ঠনালীতে এসে ঠেকে । শুশ্রুষাকারীরা 
চিকিৎসায় ব্যর্থ হয়ে ঝাড়ফুঁককারীদেরকে খুঁজতে থাকে এবং পায়ের গোছা অন্য গোছার 
সাথে জড়িয়ে যায় । এটাই আল্লাহ্‌র কাছে যাওয়ার সময় । এ সময়ে কোন তওবা কবুল 
হয় না এবং কোন আমলও ۳ যায় না। 7 বুদ্ধিমানের উচিত এর আগেই সংশোধনের 


চেষ্টা করা। ও سو ر ال السا : ق بالسا‎ ওুঁল-এর প্রসিদ্ধ অর্থ গায়ের গোছা। 


গোছার সাথে গোছা تست‎ পড়ার এক অর্থ এই যে, তখন অস্থিরতার কারণে এক গোছা দ্বারা 
অন্য গোছার উপর আঘাত করবে। দ্বিতীয় অর্থ এই যে, দুর্বলতার আতিশয্যে এর পা অপর 
পায়ের উপর থাকলে তা সরাতে চাইলেও সক্ষম হবে না। 


হযরত ইবনে আব্বাস রো) বলেন ۶ এখানে দুই গোছা বলে দুই জগৎ--ইহকাল ও 
পরকাল বোঝানো হয়েছে। আয়াতের উদ্দেশ্য এই যে, তখন হবে ইহকালের শেষ দিন এবং 


সুরা কিয়ামত : ৬৪৭ 


পরকালের প্রথম দিনের সম্রিমলন। তাই মানুষ ইহকালের বিরহ-বেদনা এবং পরকালে কি 
হবে না হবে তার চিন্তায় গ্রেফতার থাকবে | 


سے কাছ‏ ار سے পা‏ صمح وړ ا 


چه-ویل 78 اولی لی اوی لی فا ول ا م آولی لک فا و لی 


অপভ্রংশ। অর্থ ধ্বংস, দুর্ভোগ । হে ব্যক্তি কুফর ও মিথ্যারোপকেই আকড়ে থাকে এবং 
দুনিয়ার ধনসম্পদে মত্ত থাকে ও তদবস্থায় মারা যায়, তার জন্য এখানে চারবার 08 এ তথা 
দুর্ভোগ শব্দ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ মৃত্যুর সময়, মৃত্যুর পর কবরে, হাশরে সমবেত 
হওয়ার সময় এবং অবশেষে জাহান্নামে প্রবেশের সময় বি ও দুর্ভোগই তোমার প্রাপ্য । 


tara তা A টিন 


১০ পেস ওত 33৬৪ ০৪ لیس ذ‎ অর্থাৎ জীবন সৃত্াও 


সারা বিশ্ব যে সত্তার করতলগত, তিনি কি মুতদেরকে পুনরায় জীবিত করতে সক্ষম নন ? 
۱ রসুলুল্লাহ ا‎ বলেন ঃ যে তি 73 কিয়ামতের এই আয়াত পাঠ করে, তার বলা উচিত 


۱72 Aw 


এক 0222 তিনি সক্ষম এবং‏ و انا على 3 لک من الما هد یں 
سے صر ص )2 ١ পা‏ ص۔ A “A‏ ۱ ۲ ۱ 
| لہس اللہ ہا حکم | আমিও এর একজন সাক্ষী । সূরা ত্বীনের শেষ আয়াত (৮০‏ 


পাঠ করার সময়ও একথা বলার শিক্ষা দেওয়া হয়েছে। এই হাদীসে আরও বলা 


A OM os SS ۲‏ م وم و وړ فرص 
আয়াত পাঠ‏ فبا ی حد یث بعد $ 58 منو ی হয়েছে £ যে ব্যক্তি সূরা মুরসালাতের‏ 


gg রা 


7 ri ۱ 
করে তার বলা উচিত منا با لله‎ | 


سے 


PIN) 
মদীনায় অবতীর্ণ, ৩১ আয়াত, ২ রুক্‌' 
৯90859190৮2 
OBIE Exh VEL AM oie) 45 325 
| سے سس ےج ہے ھت سے مور‎ 
الانتان و من 220 ام 42557 مم‎ (৪5৬ 
শিট 


পি রগ رجبی‎ 


oi YS EEL Ink oles 
اس‎ BO I 6) oa ai اغلا‎ EEE 
۹2۹ کے نان رما ال تس کن‎ ٰ 
সি 8, 25০ 


ডি বার হত 
৮9959 ৪ و‎ £ ৩০5৪১০৬০০৪৩ 


١‏ ت w/‏ هی ৮৯‏ جم 


SETI TE EG 3 ০96 
مد سو تھے‎ 
Eos BE ELI IS 
এর 


ETE BG CET 283 55 30 0‏ 
ےش ہن موسوم ৬‏ 
من عونق نراه ؤر تیمها 


সূরা দাহ্র ৬৪৯ 


کے سے کی کے .89 سے 3 ۶ دیطوق ১1845‏ 911 
291 > سم ۵ و و 


ৰ dd دی و‎ 9 ۳ 
یت‎ 3১ ০1735 টি ور ا‎ INES: 
2১৮৩১ گرا یا و‎ ৪5? ৫০৫ ور‎ 








23 1৮85 م رل ہت‎ 2৮5 
ت ہر‎ ৪৫ রি 


چ بلج টনি রন‏ نھ 
5 و روك ۽ یج ان 
تال رھ ای سا کے بد تی 
کا ودا شتا د ৫:‏ ری کے کت 23 
৩০‏ سے فمن کا تخ তল ৩‏ 
7 


لاو 
পরম করুণাময় ও অসাম দয়ালু আল্লাহ্র নামে শুরু‏ 
(১) মান্ষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য‏ 
কিছু ছিল না। (২) আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুব্রবিন্দু থেকে---এভাবে যে, তাকে‏ 
পরীক্ষা করব। অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দচ্টিশক্তি সম্পন্ন । (৩) আমি‏ 











তাকে পথ দেখিয়ে দিয়েছি। এখন সে হয় কৃতজ্ঞ হয়,না হয় অক্কতজ্ঞ হয়। (8) আমি 


অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রেখেছি শিকল, বেড়ি ও প্রস্বলিত অগ্নি। (৫) নিশ্চয়ই সৎ কর্ম- 
শীলরা পান করবে কার মিশ্রিত পানপান্র। (৬) এটা ঝরনা, যাথেকে আল্লাহ্‌র বান্দাগণ 
৮২-- 


৬৫০ তফঙ্ীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


পান করবে---তারা একে প্রবাহিত করবে । (৭) তারা মান্নত পূর্ণ করে এবং সেদিনকে 
ভয় করে, ঘেদিনের অনিষ্ট হবে সুদূরপ্রসারী । (৮) তারা আল্লাহ্‌র প্রেমে অভাবগ্রস্ত, এতীম 
ও বন্দীকে আহার্য দান করে। (৯) তারা বলে ঃ কেবল আল্লাহ্‌র সন্তুচ্টির জন্য আমরা 
তোমাদেরকে আহার্ষ দান করি এবং তোমাদের কাছে কোন প্রতিদান ও ক্লতজ্তা কামনা 
করি না। (১০) আমরা আমাদের পালনকর্তার তরফ থেকে এক ভীতিগপ্রদ ভয়ংকর দিনের ভয় 
রাখি। (১১) অতঃপর আল্লাহ্‌ তাদেরকে সে দিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং 
তাদেরকে দিবেন সজীবতা ও আনন্দ। (১২) এবং তাদের সবরের প্রতিদানে তাদেরকে 
দিবেন জান্নাত ও রেশমী পোশাক। (১৩) তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে । 
তারা সেখানে রৌদ্র ও শৈত্য অনুভব করবে না। (১৪) তার 81 54 উপর ঝুঁকি 
থাকবে এবং তার ফলসমূহ তাদের আয়ত্তাধীন রাখা হবে। (১৫) তাদেরকে পরিবেশন 
করা হবে রূপার পাত্রে এবং স্ফটিকের মত গানপাত্র (১৬) রূপালী স্ফটিক পাত্রে---পরি- 
বেশনকারীরা তা পরিমাপ করে পর্ণ করবে । (১৭) তাদেরকে সেখানে পান করানো হবে 
 শ্যানজাবীল' মিশ্রিত পানপান্ত। (১৮) এটা জান্নাতস্থিত 'সালসাবীল" নামক একটি ঝরণা। 
(১৯) তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরগণ। আপনি তাদেরকে দেখে মনে 
করবেন যেন বিক্ষিপ্ত মণিমুক্তা। (২০) আপনি যখন লেখানে দেখবেন, তখন নিয়ামত- 
রাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন। (২১) তাদের আভরণ হবে চিকন সবুজ রেশম 
ও মোটা সবুজ রেশম এবং তাদেরকে পরিধান করানো হবে রৌপ্য নিমিত কংকন এবং 
তাদের পালনকর্তা তাদেরকে পান করাবেন 'শরাবান-তহুরা” । (২২) এটা তোমাদের 
প্রতিদান। তোমাদের প্রচেষ্টা স্বীকৃতি লাভ করেছে। (২৩) আমি আপনার প্রতি পর্যায়- 
ক্রমে কোরআন নাধিল করেছি। (২৪) অতএব আপনি আপনার পালনকতার আদেশের 
জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করুন এবং ওদের মধ্যেকার কোন পাপিষ্ঠ ও কাফিরের 
আনুগত্য করবেন না। (২৫) এবং সকাল-সন্ধ্যায় আপন পালনকর্তার নাম স্মরণ করুন। 
(২৬) রান্লির কিছু অংশে তার উদ্দেশে সিজদা করুন এবং রাত্রির দীর্ঘ সময় তার পবিত্রতা 
বর্ণনা করুন। (২৭) নিশ্চয় এরা পাথিব জীবনকে ভালবাসে এবং এক কঠিন দিবসকে 
পশ্চাতে ফেলে রাখে। (২৮) আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং মজবুত করেছি তাদের 
গঠন । আমি খন ইচ্ছা করব, তখন তাদের পরিবর্তে তাদের অনুরূপ লোক আনব । 
(২৯) এটা উপদেশ, অতএব যার ইচ্ছা হয়, সে তার পালনকর্তার পথ অবলম্বন ۱ 
(৩০) আল্লাহ্‌র অভিপ্রায় ব্যতিরেকে তোমরা অন্যকোন অভিপ্রায় পোষণ করবে না। 
আল্লাহ্‌ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় । (৩১) তিনি যাকে ইচ্ছা তার রহমতে দাখিল করেন। আর 
জালিমদের জন্য তো প্রস্তুত রেখেছেন মমস্তুদ ۱ | | 


س 


তফসারের সার-সংক্ষেপ 

নিশ্চয় মানুষের উপর এমন এক সময় অতিবাহিত হয়েছে, যখন সে উল্লেখযোগ্য 
কিছু ছিল না। (অর্থাৎ সে মানুষ ছিল না---বীর্য ছিল, এর আগে খাদ্য এবং এর আগে 
উপাদান-চত্তষ্টয়ের অংশ ছিল)। আমি তাকে মিশ্র বীর্য থেকে সৃষ্টি করেছি। (অর্থাৎ 


সূরা দাহর ৬৫১ 


নর ও নারী উভয়ের বীর্য থেকে । কেননা, নারীর বীর্ধও ভিতরে ভিতরে তার গর্ভাশয়ে 
স্খলিত হয়। এরপর কখনও গর্ভীশয়ের মুখ দিয়ে নির্গত হয়ে বিনষ্ট হয়ে যায় এবং কখনও 
ভিতরে থেকে যায়। মিশ্র বীর্যের আরেক অর্থ এই যে, এই বীর্য বিভিন্ন উপাদানে গঠিত হয়ে 
থাকে এবং এটা বর্ণনা সাপেক্ষ নয়। সার কথা, আমি তাকে বীর্য থেকে সৃস্টি করেছি) এভাবে 
যে, তাকে আদিস্ট করব। অতঃপর (এ কারণে )তাকে শ্রবণ ও দৃষ্টিশক্তিসম্পন্ন সেমঝদার) 
করে দিয়েছি । (বাকপদ্ধতিতে সমঝদার বুদ্ধিমানকেই বিশেষভাবে শ্রোতা ও চক্ষুক্মান বলা 
হয়। তাই আদিম্ট হওয়ার যে ভিত্তি সমঝদার হওয়া; তা এখানে উল্লিখিত না হলেও 
বোঝানো হয়েছে। উদ্দেশ্য এই যে, আমি মানুষকে আদিষ্ট হওয়ার গুণাবলীসহ সৃষ্টি 
করেছি। এরপর যখন শরীয়তের বিধানাবলী দ্বারা আদিষ্ট হওয়ার সময় আসল, তখন 
আমি তাকে (ভালমন্দ জ্ঞাত করে) পথনির্দেশ করেছি (অর্থাৎ বিধানাবলী পালন করতে 
বলেছি। অতঃপর) হয় সে কৃতজ্ঞ (ও মুমিন) হয়েছে, না হয় অকুতজ্ত (ও কাফির) 
হয়েছে অর্থাৎ যে পথে চলতে বলেছিলাম, সে সেই পথে চলেছে, সে মুমিন হয়েছে। 
পক্ষান্তরে যে সেই পথ সম্পূর্ণ বর্জন করেছে, সে কাফির হয়েছে। অতঃপর উভয় দলের 
প্রতিফল বর্ণনা করা হয়েছেঃ আমি কাফিরদের জন্য প্রস্তুত রেখেছি শিকল, বেড়ী ও 
লেলিহান অগ্নি । (আর) যাঁরা সৎকর্মশীল তাঁরা এমন পানপাত্র (অর্থাৎ পানপাত্র থেকে 
শরাব ) পান করবে যার মিশ্রণ হবে কাফ্র অথবা এমন ঝরনা থেকে পান করবে ) যা থেকে 
আল্লাহ্‌র বিশেষ বান্দাগণ পান করবে এবং যাকে (তারা যথা ইচ্ছা) প্রবাহিত করবে। 
(জান্নাতের ঝরনাসমূহ জান্নাতীদের অনুগামী হবে এটা তাদের এক কারামত । দু'ররে 
মনসুরে বণিত আছে যে, জান্নাতীদের হাতে স্বর্ণের ছড়ি থাকবে । তারা এসব ছড়ি দ্বারা 
যে দিকে ইশারা করবে, সে দিকে ঝরনা প্রবাহিত হবে। জান্নাতের কাফ্র শুভ্রতা, শীতলতা, 
চিত্তরবিনোদন ও বলবীর্ষ বর্ধনে অতুলনীয় হবে। শরাবে বিশেষ গুণ সৃষ্টি করার জন্য কতক 
উপযুক্ত বস্তু মিশ্রিত করার নিয়ম আছে। সে মতে জান্নাতের শরাবে কাফর মিশ্রিত করা 
হবে। নৈকট্যশীল বান্দাদের জন্য নিদিষ্ট ঝরনা থেকে শরাবের গান্র পূর্ণ করাহবে। অতএব 
এটা উৎরুমস্টত'র হবে, তা বলাই বাহুল্য। এতে করে সৎকর্মশীলদের সুসংবাদ আরও 


জোরদার হয়ে যায়। যদি )1)21 ও عباد الله‎ বলে একই শ্রেণীর লোক বোঝানো হয়ে 


থাকে, তবে দুই জায়গায় বর্ণনা করার উদ্দেশ্য পৃথক পৃথক । এক জায়গায় মিশ্রণ বর্ণনা করা 
উদ্দেশ্য এবং দ্বিতীয় জায়গায় তার আধিক্য ও আয়ভ্তাধীন হওয়ার কথা ব্যক্ত করা উদ্দেশ্য । 
কেননা বিলাস সামগ্রীর আধিক্য ও আয়ত্তাধীন হওয়া ভোগ-বিলাসের আনন্দকে আরও 
বাড়িয়ে তোলা। অতঃপর সৎকর্মশীলদের গুণাবলী উল্লেখ করা হয়েছে 8) তারা মানত 
পর্ণ করে (আন্তরিকতা সহকারে, কেননা) তারা এমন দিনকে ভয় করে, যার কঠোরতা 
হবে ব্যাপক। অর্থাৎ কমবেশী সবাই এই কঠোরতার আওতায় পড়বে । এখানে কিয়া- 
মতের দিন বোঝানো হয়েছে । তার এমন আন্তরিক যে, আথিক ইবাদতেও, যাতে প্রায়শ 
আন্তরিকতা কম থাকে--তারা আন্তরিক । সেমতে ) তারা আল্লাহ্‌র প্রেমে দরিদ্র, এতীম 
ও বন্দীকে আহার্য দান করে। (েন্দী মজলুম হলে তার সাহায্য করা যে শুভ কাজ, তা বর্ণনা- 
সাপেক্ষ নয়। পক্ষান্তরে অপরাধ করে বন্দী হলে অধিক প্রয়োজনের সময় তাকে সাহায্য 


৬৫২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


দেওয়াও শুভকাজ। তারা আহার্য দিয়ে মুখে অথবা অন্তরে বলে ঃ) কেবল আল্লাহ্‌র সন্ত- 
جوم‎ জন্য আমরা তোমাদেরকে আহার্য দেই এবং তোমাদের কাছে কোন (কার্যত) প্রতিদান 
ও (মৌখিক) কৃতজতা কামনা করি না। (কেননা) আমরা আমাদের পালনকর্তার তরফ 
থেকে এক ভয়ংকর ও তিক্ত দিনের আশংকা রাখি। (তাই আশা করি যে, এসব আন্তরিক 
কর্মের বদৌলতে সেদিনের তিক্ততা ও কঠোরতা থেকে নিরাপদ থাকব । এ থেকে জানা 
গেল যে, পরকালের ভয়ে কোন কাজ করা আন্তরিকতা ও আল্লাহ্‌র সন্তষ্টি কামনার পরিপন্থী 
নয়)। অতঃপর আল্লাহ্‌ তাদেরকে (এই আনুগত্য ও আন্তরিকতার বরকতে ) সে দিনের 
অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে দিবেন সজীবতা ও আনন্দ। (অর্থাৎ মুখ- 
মণ্ডলে সজীবতা ও অন্তরে আনন্দ দান করবেন) এবং তাদের দৃঢ়তার প্রতিদানে তাদেরকে 
দিবেন জান্নাত ও রেশমী পোশাক । তারা তথায় অর্থাৎ জান্নাতে) আরাম কেদারায় (আরামে 
ও সসম্মানে ( হেলান দিয়ে বসবে । তারা তথায় রৌদ্রতাপ ও শৈত্য অনুভব করবে না (বরং 
আনন্দদায়ক ও শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ হবে )। সেখানকার (অর্থাৎ জান্নাতের ) রৃক্ষ- 
ছায়া তাদের উপর ঝুঁকে থাকবে (অর্থাৎ নিকটে থাকবে । ছায়া অন্যতম বিলাস উপকরণ । 
জান্নাতে চন্দ্র-সূর্য নেই। অতএব, ছায়ার মানে কি? জওয়াব এই যে, সম্ভবত অন্যান্য 
জ্যোতির্ময় বন্ত নিচয়ের আলোকেই ছায়া বলা হয়েছে। অবস্থার পরিবর্তন সাধন করাই 
বোধ হয় ছায়ার উপকারিতা । কেননা, এক অবস্থা যতই আরামপ্রদ হোক না কেন, অব- 
শেষে তা থেকে মন ভরে যায়)। এবং জান্নাতের ফলমূল তাদের আয়ত্তাধীন রাখা হবে। 
(ফলে সবক্ষণ স্বভাবে অনায়াসে তা গ্রহণ করতে পারবে ) তাদের কাছে (পানাহারের বস্তু 
পৌছানোর জন্য) রূপার পাত্র পরিবেশন করা হবে এবং স্ফ্টিকের পানপান্র। এটা হবে 
রূপালী স্ফটিক-__পরিবেশনকারীরা তা পরিমাপ করে পূর্ণ করবে। (অর্থাৎ এমন পরি- 
মাপ করে ভতি করা হবে যে, অত্গ্তি না থাকে এবং উদ্বত্তও না হয়। কারণ, উভয়ের 
মধ্যেই বিতুষ্ণা রয়েছে । রাপালী স্ফটিকের অর্থ এই যে, রূপার মত শুভ্র এবং স্ফটিকের 
মত স্বচ্ছ। পাথিব রূপা স্বচ্ছ নয় এবং স্টিক শুভ্র নয়। সুতরাং এটা এক অভ্তপর্ব 
বসন্ত হবে। তথায় তাদেরকে (উল্লিখিত কাফ্র মিশ্রিত শরাব ব্যতীত আরও ) এমন পাত্র- 
পান পান করানো হবে, যাতে যানজাবীলের মিশ্রণ থাকবে। (উত্তেজনা সৃষ্টি ও মুখের 
স্বাদ পরিবর্তনের জন্য শরাবে এর মিশ্রণ করারও নিয়ম আছে। অর্থাৎ) এমন ঝরনা 
থেকে (তাদেরকে পান করানো হবে) যার নাম (সেখানে ) সালসাবীল (প্রসিদ্ধ ) হবে। 
(অর্থাৎ পূর্বোল্লিখিত ঝরনার শরাবে কাফুরের এবং এই আয়াতে বণিত ঝরনার শরাবে যান- 
জাবীলের মিশ্রণ থাকবে। এর রহস্য আল্লাহ্‌ তাঁআলাই জানেন )। তাদের কাছে (এসব 
বস্তু নিয়ে) চির কিশোর বালকরা ঘোরাফেরা করবে (তারা এমন সুশ্রী যে)' হে পাঠক, 
তুমি তাদেরকে দেখে মনে করবে যেন বিক্ষিপ্ত মণিমুক্তা। (পরিচ্ছন্নতা ও চাকচিক্যে 
তাদেরকে মুক্তার সাথে তুলনা করা হয়েছে এবং চলাফেরার দিক দিয়ে বিক্ষিপ্ত বিশেষণ 
প্রয়োগ করা হয়েছে । নিঃসন্দেহে এটা উচ্চস্তরের তুলনা । কেবল উল্লিখিত বিলাস- 
সামগশ্রীই নয় বরং সেখানে আরও সর্বপ্রকার বিলাস দ্রব্য এত অধিক ও উচ্চমানের থাকবে 
যে) হে পাঠক, যদি তুমি সেই স্থানটি দেখ, তবে তুমি অগাধ নিয়ামত ও বিশাল সাম্রাজ্য 

দেখতে পাবে। তাদের (অর্থাৎ জান্নাতীদের ) আভরণ হবে চিকন সবুজ রেশমী বস্ত্র ও 


সূরা দাহর ৬৫৩ 


মোটা রেশমী বস্ত্র। (কেননা প্রত্যেক প্রকারের মধ্যে পৃথক আনন্দ রয়েছে)। তাদেরকে 
পরিধান করানো হবে রৌপ্য নিমিত কংকন। €এই সূরার তিন জায়গায় রূপার আসবাব- 
পপ্রের কথা উল্লেখ করা হয়েছে। অন্যান্য আয়াতে স্বর্ণের আসবাবপত্রের বর্ণনা আছে। 
কিন্তু উভয়ের মধ্যে কোন বৈপরীত্য নেই। কেননা, উভয় প্রকার আসবাবপত্র থাকবে। 
এর রহস্য বিলাসব্যসনে বৈচিত্র্য সৃষ্টি করা এবং বিভিন্ন মানসিক প্রবণতার প্রতি নযর 
রাখা । পুরুষের জন্য অলংকার দুষণীয় বলে প্রশ্ন তোলা ঠিক নয়। কেননা, দুনিয়াতে 
যা দৃষণীয়, পরকালেও তা দূর্ষণীয় হবে---এটা জরুরী নয়)। তাদের পালনকর্তা 
(তাদেরকে উপরের বর্ণনা অনুযায়ী যে শরাব পান করতে দিবেন, তা দুনিয়ার শরাবের 
ন্যায় অপবিত্র, বিবেকবুদ্ধি বিলোপকারী ও নেশাযুক্ত হবে না বরং আল্লাহ্‌ তা'আলা) 
তাদেরকে শরাবান-তহরা ( পবিভ্র শরাব) পান করাবেন। এতে নাপাকী ও ময়লা থাকবে 


8 AT পাতা পা سر وچ وم‎ 


নাঃ যেমন অন্য আয়াতে আছে ঃ ৩0 55০ ৩১ ০ لا‎ সূরার তিন জায়গায় 


শরাবের কথা উল্লেখ করা হয়েছে । প্রত্যেক জায়গার উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। প্রথম জায়গায় 


পা یم مر 3 مر‎ AAS A Id r, S9 m~ 

৩১১ দ্বিতীয় জায়গায় ১৯৯৯ এবং তৃতীয় জায়গায় (৪১) (৪ سقا‎ শব্দ 
ব্যবহার করা হয়েছে । প্রথম জায়গায় সাধারণভাবে পান, দ্বিতীয় জায়গায় সসম্মানে পান 
এবং তৃতীয় জায়গায় চূড়ান্ত সম্মানের সাথে পান করা ব্যক্ত হয়েছে। স্তরাং একই বিষয়়- 
বস্তর বারবার উল্লেখ হয়নি। এসব নিয়ামত দিয়ে আত্মিক সুখ রূদ্ধি করার জন্য জান্নাতী- 
গণক্ষে বলা হবেঃ এটা তোমাদের প্রতিদান এবং দুনিয়াতে কৃত ) তোমাদের প্রচেষ্টা 
সফল হয়েছে । [ অতঃপর রসূলুল্লাহ (সা)-কে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে, শন্ত্রদের শাস্তি 
আপনি শুনলেন। অতএব, এ শন্তুতা ও বিরোধিতার জন্য দুঃখ করবেন না এবং ইবাদত 
ও প্রচারকার্ষে মশগুল থাকুন। এটা যেমন ইবাদত, তেমনি অন্তরকেও শক্তিশালী করে। 
ইবাদতের বর্ণনা এই 8] আমি আপনার প্রতি অল্প অল্প করে কোরআন নাযিল করেছি 
(যাতে অল্প অল্প করে মানুষের কাছে পৌছাতে থাকেন এবং তারা সহজে 3۶۳ TY 


ص পানি তত 4G {NS‏ و 
পারে, যেমন সূরা ইসরার শেষে বলা হয়েছে £ _-& 05 )5 ৩ 1)9১ ) অতএব আপনি‏ 
আপনার পালনকর্তার (তবলীগসহ ) আদেশের উপর অটল থাকুন এবং তাদের মধ্যে কোন‏ 
পাপিষ্ঠ ও কাফিরের আনুগত্য করবেন না। [ অর্থাৎ তারা যে তবলীগ করতে নিষেধ করে,‏ ' 
তা মানবেন না। এখানে উদ্দেশ্য গুরুত্ব প্রকাশ করা। নতুবা রসূলুল্লাহ (সা) তাদের কথা‏ 
মেনে চলবেন---এরূপ সম্ভাবনাই ছিল না)। এবং সকাল-সন্ধ্যায় আপন পালনকর্তার নাম‏ 
স্মরণ করুন। রাত্রির কিছু অংশে তাঁর উদ্দেশে সিজদা করুন (অর্থাৎ ফরয নামায‏ 
পড়ন ) এবং রান্রির দীর্ঘ সময় তার পবিভ্রতা বর্ণনা করুন। (অর্থাৎ তাহাজ্জুদ পড় ন।‏ 
অতঃপর সান্ত্বনাদানের উদ্দেশ্যে আরও একটি বিষয়বস্তু বর্ণনা করা হয়েছে । এতে‏ 
কাফিরদেরর নিন্দাও রয়েছে । অর্থাৎ কাফিরদের বিরোধিতার আসল কারণ এই যে)‏ 
তারা পাথিব জীবনকে ভালবাসে এবং ভবিষ্যতে আগমনকারী এক কঠিন দিবসকে পশ্চাতে‏ 
ফেলে রাখে । (সুতরাং দুনিয়াপ্রীতি তাদেরকে অন্ধ করে রেখেছে । তাই তারা সত্যের‏ 


৬৫৪ ۱ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥। অস্টম খণ্ড 


দুশমন হয়েগেছে। অতঃপর কঠিন দিবসের অসস্তাব্যতা নিরসন করার জন্য বলা হয়েছে 8) 
আমিই তাদেরকে সৃষ্টি করেছি এবং মজবুত করেছি তাদের গঠন। আমি যখন ইচ্ছা করব, 
তখন তাদের পরিবর্তে তাদের অনুরূপ লোক আনব। (অতএব, উভয় বিষয় থেকে আল্লাহ্‌র 
কুদরত প্রকাশ পায়। কাজেই স্বৃতদেরকে পুনরুজ্জীবিত করাই আর বেশী কি কঠিন যে, 
এটা করার কুদরত হবে না। অতঃপর উল্লিখিত যাবতীয় বিষয়বস্তুর নির্যাস বর্ণনা করা 
হচ্ছে যে) এটা (অর্থাৎ যা উল্লেখ করা হল) উপদেশ । অতএব, যার ইচ্ছা হয়, সে তার 
পালনকর্তার পথ অবলম্বন করুক । (এরূপ সন্দেহ করা উচিত নয় যে, কেউ কেউ তো 
কোরআন থেকে হিদায়ত পায় না। আসল ব্যাপার এই যে, ফোরআন স্বস্থানে উপদেশ 
ও যথেষ্ট" হিদায়ত, কিন্তু) আল্লাহ্‌র অভিপ্রায় ব্যতীত তোমরা অভিপ্রায় পোষণ করতে 
পারনা। (কতক লোকের জন্য আল্লাহ্‌র অভিপ্রায় না হওয়ার পশ্চাতে রহস্য আছে। 
কেন না) আল্লাহ সর্বজ, প্রক্তাময়। তিনি যাকে ইচ্ছা স্বীয় রহমতে দাখিল করেন। এবং 
(যাকে ইচ্ছা, কুফর ও পাপাচারে ডুবিয়ে রাখেন)। তিনি জালিম দের জন্য প্রস্তুত রেখেছেন 
মর্মন্তদ শাস্তি ١ ) 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

সূরা দাহরের অপর নাম সুরা “ইনসান' ও সূরা ‘আবরার’ 1---(রূহুল মা‘আনী ) 
এতে মানব সৃষ্টির আদি-অন্ত, কর্মের প্রতিদান ও শাস্তি, কিয়ামত, জান্নাত ও জাহান্নামের 
বিশেষ বিশেষ অবস্থার উপর বিশুদ্ধ ও সাবলীল ভঙ্গিতে আলোকপাত করা হয়েছে। 


صم | جن 1 ے IA‏ ص۳۶ نج ۾ 3 


١ا‏ رم ۸ ۸- ۸ 5 5 A‏ ہے ۔ 
قل-_هل انی علی الا نسا ৩‏ حھن من الد هر لم یکن شها مد را 


অব্যয়টি আসলে প্রশ্নবোধকরূপে ব্যবহৃত হয়। মাঝে মাঝে কোন জাত্রল্যমান ও প্রকাশ্য 


বিষয়কে প্রশ্নের আকারে ব্যক্ত করা যায়, যাতে তার প্রকাশ্যতা আরও জোরদার হয়ে যায়। ' 


উদ্দেশ্য এই যে, যাকেই জিজ্ঞাসা করবে, সে এই উত্তরই দেবে, অপর কোন সম্ভাবনাই নেই। 
উদাহরণত কেউ দুপুরের সময় কাউকে জিজ্ঞাসা করে---এখন কি দিন নয়? এটা দৃশ্যত 
প্রশ্ন হলেও প্রকৃতপক্ষে বিষয়টি যে একেবারে চরম জাত্বল্যমান, তারই বর্ণনা । তাই এ 


ধরনের স্থানে কোন কোন তফসীরবিদ বলেছেন যে, 3 অব্যয়টি এখানে ০৪ (বাস্তবিক 


নিশ্চয়তার) অর্থে ব্যবহৃত হয়েছে। যাই হোক, আয়াতের উদ্দেশ্য এই যে, মানুষের উপর 
এমন দীর্ঘ এক সময় অতিবাহিত হয়েছে, যখন পৃথিবীতে তার নাম-নিশানা এমনকি, আলো- 
চা পর্যন্ত ছিল না। (৬৯ শব্দটিকে ৮% 5১-সহ উল্লেখ করে সময়ের দীর্ঘতার দিকে 
ইঙ্গিত করা হয়েছে। আয়াতে বণিত যে দীর্ঘ সময় মানুষের উপর অতিবাহিত হয়েছে, 
তাতে তার কোন না পর্যায়ে বিদ্যমান থাকা অপরিহার্য । নতুবা মানুষের উপর অতিবাহিত 
হয়েছে--একথা বলা দুরস্ত হয় না। তাই অধিকাংশ তফসীরবিদের মতে এই দীর্ঘ সময়ের 
অর্থ মায়ের পেটে গর্ভ সঞ্চারের পর থেকে জন্মগ্রহণ পর্যন্ত সময়, যা সাধারণত নয় মাস হয়ে 
থাকে। এতে মানব সৃষ্টির যত স্তর অতিবাহিত হয়---বীর্য থেকে দেহ, অঙ্গপ্রত্যঙ্গ, 


সূরা দাহর ৬৫৫ 


প্রাণ সঞ্চার ইত্যাদি সব দাখিল আছে। এই সম্পর্ণ সময়ে এক পর্যায়ে তার অস্তিত্ব 
প্রতিষ্ঠিত থাকলেও সে ছেলে, না মেয়ে তা কেউ জানে না। এ সময়ে তার ফোন নাম 
থাকে না এবং কোন আকার-আকৃতিও কেউ জানে না। ফলে কোথাও তার কোন আলো- 
চনা পর্যন্ত হয় না। আয়াতে বণিত দীর্ঘ সময়কে আরও বিস্তৃত অর্থ দেওয়া যেতে 
পারে। ঘযেবীর্য থেকে মানব সৃষ্টির সূচনা, সেই বীর্যও খাদ্য থেকে উৎপন্ন হয়। সেই 
খাদ্য এবং খাদ্যের পূর্ববতী উপকরণ কোন না কোন আকারে দুনিয়াতে ছিল। এই সময়কেও 
শামিল করলে আয়াতে বণিত দীর্ঘ সময় হাজারো বছর হতে পারে। সার কথা, এই আয়াতে 
আল্লাহ্‌ তা'আলা মানুষের দৃষ্টি এক নিগুঢ় তত্বের দিকে আকৃষ্ট করেছেন । মানুষ যদি 
সামান্য জ্ঞানবৃদ্ধিরও অধিকারী হয় এবং এই তত্ত্ব সম্পর্কে কিছুটা চিন্তা-ভাবনা করে, তবে 
একদিকে তার নিজের স্বরূপ তার কাছে উদ্ঘাটিত হয়ে যাবে এবং অপরদিকে স্রষ্টার 
অস্তিত্ব, জান ও অপার শক্তিতে বিশ্বাস স্থাপন করা ছাড়া তার গত্যন্তর থাকবে না। যদি 
একজন সত্তর বছর বয়স্ক ব্যক্তি ধ্যান করে যে, এখন থেকে একাত্তর বছর পূর্বে তার 
কোন নাম-নিশানা ছিল না, কোন ভঙ্গিতেই কেউ তার সম্পর্কে কোন আলোচনা করতে 
পারত না, পিতামাতা ও দাদা-দাদীর মনেও তার বিশেষ অস্তিত্বের কোন আশংকা পর্যন্ত ছিল 
না, তখন কি বস্ত তার আবিষ্কার ও সৃম্টির কারণ হয়েছে এবং কোন্‌ বিস্ময়কর অপার 
শক্তি সারা বিশ্বে বিস্তৃত কণাসমৃহকে তার অস্তিত্বে একত্রিত করে তাকে একজন হুশিয়ার, 
জানী, শ্রোতা ও চক্ষুষ্মান মানুষে রূপান্তরিত করেছে, তবে সে স্বতঃস্ফূর্তভাবে একথা বলতে 
বাধ্য হবে যে, 


اا ات کا ا 0209080۴۴7 


এরপর মানব স্বষ্টির সূচনা এভাবে বণিত হয়েছে ঃ ৩৬ لا ا‎ ( 0:12 ! 


LAT LAB A 


3 نطفة | متا‎ অর্থাৎ আমি মানুষকে মিশ্র বীর্য থেকে সৃষ্টি করেছি। مشا چ‎ | 


م2 
অথবা 6৯: -এর বহুবচন। অর্থ মিশ্র । বলা বাহুল্য, এখানে নর ও নারীর‏ منج শব্দটি‏ 
و মিশ্র বীর্য বোঝানো হয়েছে । অধিকাংশ তফসীরবিদ তাই বলেছেন । কেউ কেউ বলেন‏ 
এখানে ১৬০1 বলে রক্ত, শ্লেক্ষা, অম্ল, পিত্ত---এই শারীরিক উপাদান সিডি বোঝানো‏ 
হয়েছে । এগুলো দিয়ে বীর্য গঠিত হয় ।‏ 


প্রত্যেক মানৃষের সৃচ্টিতে সারা বিশ্বের উপাদান ও কণা শামিল আছে $ চিন্তা করলে 
দেখা যায় উপরোক্ত শারীরিক উপাদান চত্ম্টয়ও বিভিন্ন প্রকার খাদ্য থেকে অজিত 
হয়। প্রত্যেক মানুষের খাদ্য সম্পর্কে চিন্তা করলেও দেখা যায় এতে দৃর-দৃরান্ত দেশ ও 
ভূখণ্ডের উপাদান পানি, বায়ু ইত্যাদির মাধ্যমে শামিল হয়। এভাবে একজন মানুষের 
বর্তমান শরীর বিশ্লেষণ করলে জানা যাবে যে, এটা এমন উপাদান ও কণাসমূহের সমষ্টি, 
যা বিশ্বের আনাচে-কানাচে বিক্ষিপ্ত ছিল। সর্বশক্তিমানের অভাবনীয় ব্যবস্থা সেগুলোকে 


৬৫৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


বিদ্ময়করভাবে তার শরীরে একভ্রিত করেছে। € ৬০1-এর এই শেষোক্ত অর্থ অনুযায়ী 


এর দ্বারা কিয়ামত-অবিশ্বাসীদের সর্বরহৎ সন্দেহের অবসানও হয়ে যায়। কেননা, এই 
নিরীশ্বরবাদীদের মতে কিয়ামত সংঘটিত হওয়া এবং মৃতদের পুনরুজ্জীবিত হওয়ার 
পথে সর্বরহৎ অন্তরায় এটাই যে, মানুষ মরে মৃত্তিকায় পরিণত হয়, এরপর তা ধূলিকণা 
হয়ে বিশ্বময় ছড়িয়ে পড়ে। এসব কণাকে পুনরায় একত্র করা এবং তাতে প্রাণ সঞ্চার 
করা তাদের মতে যেন একেবারে অসম্ভব । | 


€ ৬১০1-এর তফসীরে তাদের এই সন্দেহের সুস্পষ্ট জওয়াব রয়েছে। কারণ, 


মানুষের প্রথম সৃম্টিতেও তো সারা বিশ্বের উপাদান ও কণাসমূহ শামিল ছিল। এই প্রথম 
সৃষ্টি যার জন্য কঠিন হল না, পুনর্বার সৃম্টি তার জন্য কঠিন হবে কেন? 


A ^A 


Re অর্থ পরীক্ষা করা। এই বাক্যে মানব‏ چہی )بئتلا ء ووسنیئلیه 


এগ سے‎ 


7] উদ্দেশ্য ও রহস্য বিধৃত হয়েছে । অর্থাৎ মানুষকে এ ভাবে সৃষ্টি করার উদ্দেশ্য 
তাকে পরীক্ষা করা, পরের আয়াতে তা বর্ণনা করে বলা হয়েছে যে, আমি পয়গস্বর ও 
এশী গ্রন্থের মাধ্যমে তাকে পথ বলে দিয়েছি যে, এই পথ জান্নাতের দিকে এবং এই পথ 
জাহান্নামের দিকে যায় । এরপর তাকে ক্ষমতা দিয়েছি, যে কোন পথ অবলম্বন করার । 


۹ PABST 5 م‎ 17 ۱ 
সে মতে তারা দু'দলে বিভক্ত হয়ে যায়। 50۹ج -۔۔۔آسا شا کر ! وا ساکفر را‎ 6 


তো তাদের ভ্রম্টা ও নিয়ামতদাতাকে চিনে তাঁর কৃতজ্ঞতা স্বীকার করেছে ও তাঁর প্রতি 
বিশ্বাস স্থাপন করেছে কিন্তু অপরদল অকুতক্ত হয়ে কাফির হয়ে গেছে ।" অতঃপর উভয়- 
দলের প্রতিফল ও পরিণাম উল্লেখ করা হয়েছে যে, কাফিরদের জন্য রয়েছে শিকল, বেড়ী 
ও জাহান্নাম । আর ঈমান ও ইবাদত পালনকারীদের জন্য রয়েছে অফুরন্ত নিয়ামত। সর্ব 
প্রথম পানীয় বস্তুর উল্লেখ করা হয়েছে যে, তাদেরকে এমন শরাবের পানর দেওয়া হবে, যাতে 
কাফরের মিশ্রণ থাকবে । কোন কোন তফসীরকারক বলেন ঃ কাফ্র জান্নাতের একটি 
ঝরনার নাম। এই শরাবের স্বাদ ও গুণ বুদ্ধি করার জন্য তাতে এই ঝরনার পানি মিলানো 
হবে। যদি কাফরের প্রসিদ্ধ অর্থ নেওয়া হয়, তবে জরুরী নয় যে, জান্নাতের কাফ্র দুনিয়ার 
কাফ্রের ন্যায় অখাদ্য হবে। বরং সেই কাফুরের বৈশিষ্ট্য ভিন্ন হবে। 


টি. سے‎ 3 “ AD £ পা 


۱ | 2 1 
০০৪ ও হতে পারে।‏ ی کانو را 6ج« عینا_عینا پشر پ بها عبا د الله 


a”‏ میں 


এমতাবস্থায় এটা নিদিষ্ট যে, আয়াতে কাফ্র বলে জান্নাতের ঝরনাই ۲ ۲۹۲۴ ١ 
عبا د الله‎ বলে আল্লাহ্‌র সে সব নেক বান্দাকেই বোঝানো হয়েছে, ইতিপূর্বে যাদেরকে 
3 ابرا‎ বলা হয়েছিল । পক্ষান্তরে যদি ৬&৮ শব্দটি بد ل دعس کاس‎ হয়, তবে এটা 
অন্য কোন ঝরনা ও পানির বর্ণনা হবে। এমত।বস্থায় الله‎ ১ ৬১০ -এর অর্থ হবে ابرار‎ 
থেকে নিম্নস্তরের অন্য কোন ۱ 


সূরা দাহ্‌র ৬৫৭ 


AG ~r دمر‎ 


বিধৃত হয়েছে যে, সৎ কর্মশীল বান্দাগণকে এসব‏ ٣هو‏ فون با لذو 


নিয়ামত কিসের ভিত্তিতে দেওয়া হবে। অর্থাৎ তারা আল্লাহ্‌র ওয়াস্তে যে কাজের মানত 
করে, তা পূর্ণ করে। $4১-এর শাব্দিক অর্থ নিজের জন্য এমন কোন কাজ ওয়াজিব করে 


নেওয়া, যা শরীয়তের তরফ থেকে তার দায়িত্বে ওয়াজিব নয়। এরূপ মানত পূর্ণ করা শরীয়- 
তের আইনে ওয়াজিব। এর বিবরণ পরে বণিত হবে। এখানে মানত পূর্ণ করাকে জান্না- 
তীদের মহান প্রতিদান ও অফুরন্ত নিয়ামত লাভের কারণে সাব্যস্ত করা হয়েছে। এতে 
28 রয়েছে যে, তারা যখন নিজেদের ওয়াজিব করা বিষয় পালনে যত্ববান, তখন যে সব 
ফরয-ওয়াজিব কর্ম আল্লাহ্‌র পক্ষ থেকে তাদের জন্য অপরিহার্ধ করে দেওয়া হয়েছে, সেগুলো 
পালনে আরও উত্তমরূপে যত্ববান হবে। এভাবে মানত পূর্ণ করার মধ্যে সকল ওয়াজিব ও 
ফরয কর্ম পালনের বিষয় শামিল হয়ে গেছে। ফলে জান্নাতের নিয়ামতসমূহ লাভের পূর্ণ 
কারণ হবে পূর্ণ আনুগত্য এবং ফরয ও ওয়াজিব কর্মসমূহ সম্পাদন। তবে মানত পূর্ণ করা 
যে ওয়াজিব ও গুরুত্বপূর্ণ, তা এই বাক্য দ্বারা প্রমাণিত হয়েছে। 


মাসআলা £ কায়েকটি শর্তসাপেক্ষে মানত হয়ে থাকে ১. যে কাজের মানত করা 

হয়, তা জায়েয ও হালাল হওয়া চাই এবং গোনাহ্‌ না হওয়া চাই। কেউ কোন নাজায়েয কাজের 

মানত করলে তা পূর্ণ না করা ওয়াজিব। এমতাবস্থায় কসম ভঙ্গ করে তার কাফফারা আদায় 

করতে হবে। ২. কাজটি আল্লাহ্‌র পক্ষ থেকে ওয়াজিব না হওয়া চাই। সেমতে কোন 
ব্যক্তি ফরয নামায অথবা ওয়াজিব বেতেরের মানত করলে তা মানত হবে না। 


ইমাম আযম আবু হানীফা রে)-র মতে আরও একটি শর্ত এই যে, যেসব ইবাদত 
শরীয়তে ওয়াজিব করা হয়েছে, সেই জাতীয় কাজের মানত করতে হবে, যেমন নামায- 
রোখা, সদকা, কোরবানী ইত্যাদি । যে জাতীয় কাজের কোন ইবাদত শরীয়তে উদ্দিষ্ট 
নয়, সেই জাতীয় কোন মানত করলে তা পূর্ণ করা জরুরী হয় নাঃ যেমন কোন রুগ্ন 
ব্যক্তিকে দেখতে যাওয়া অথবা জানাযার পশ্চাৎগমন ইত্যাদি । এগুলো ইবাদত হলেও 
উদ্দিষ্ট ইবাদত নয় । 


VA “TT OR 2T ORA 1৮ পপ و کو و‎ 


piel 3 i 3 Use 842 و 985 الطعام‎ সা? 


তীদের এসব নিয়ামত বি যে, তারা দুনিয়াতে অভানণ্রস্ত, ইয়াতীম ও বন্দীদেরকে 


৫ و‎ 


আহার্য দান করত। ১, 0 মর্মার্থ এই যে, তারা শুধু নিজেদের প্রয়োজনের 


অতিরিক্ত আহার্যই تست‎ দান করে না বরং নিজেদের প্রয়োজন: সত্ত্বেও দান 

করে। দরিদ্র ও ইয়াতীমদেরকে আহার্য দেওয়া যে ইবাদত, তা বর্ণনাসাপেক্ষ নয়। বন্দী 

বলে এমন বন্দী বোঝানো হয়েছে, যাকে শরীয়তের নীতি অনুযায়ী বন্দী করা হয়েছে-_ 

সে কাফির হোক অথবা মুসলমান অপরাধী। বন্দীকে খাওয়ানো ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। 
سام‎ 


৬৫৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


কেউ বন্দীকে আহার্য দিলে সে যেন সরকার ও বায়তুল মালকে সাহায্য করে। তাই বন্দী 
কাফির হলেও তাকে খাওয়ানো সওয়াবের কাজ। ইসলামের প্রাথমিক যুগে বন্দীদেরকে 
খাওয়ানো ও তাদের হিফাযতের দায়িত্ব সাধারণ মুসলমানদের উপর টন করে অর্পণ 
করা হত। বদর যুদ্ধের বন্দীদের বেলায় তাই করা হয়েছিল । 


۸ “A 


এ من‎ I, قرو | ر‎ ۷7 রৌপ্য-পান্ত্র ঘাড় মোটা হয়ে থাকে--আয়নার 


মত স্বচ্ছ হয় না। পক্ষান্তরে কাচ নিমিত পানর রৌপ্যের মত শুভ্র হয়না। উভয়ের মধ্যে 
বৈপরীত্য আছে। কিন্তু জান্নাতের বৈশিষ্ট্য এই যে, সেখানকার রৌপ্য আয়নার মত, 

স্বচ্ছ হবে। হযরত ইবনে. আব্বাস (রা) বলেন £৪ জান্নাতের সব বস্তর নযীর দুনিয়াতেও 
_ পাওয়াযায়। তবে দুনিয়ার রৌপ্য নিমিত গ্লাস ও পাত্র জান্নাতের পাত্রের ন্যায় স্বচ্ছ নয় । 


CA কিতা রানি ےر‎ কতা سم‎ LA পা کرم صو‎ 


ہ 8ء ہمز نجبھل۔و یسکو ن فھھا کا سا کا ن مزا جھا ز نُجبیلا 


শাঠ। আরবরা শরাবে এর মিশ্রণ পছন্দ করত। তাই জান্নাতেও একে পছন্দ করা হয়েছে। 
কেউ কেউ বলেন ঃ জান্নাতের TY ও দুনিয়ার বস্তু নামেই কেবল অভিন্ন । বৈশিস্ট্যে উভয়ের 
মধ্যে অনেক ব্যবধান। তাই ۳ আলোকে জান্নাতের শৃঠকে বোঝার উপায় নেই। 


AY‏ سے اص 


$৪ ৩০১৩০1৯59৩৭ শট 31 $*-এর বহুবচন । অর্থ কংকন, 


যা হার্ড পরিধান করার অলংকারবিশেষ। এই আয়াতে রূপার কংকন এবং অন্য এক 
আয়াতে স্র্ণের কংকন উল্লেখ করা হয়েছে। উভয়ের মধ্যে বিরোধ নেই। কেননা, কোন 
সময় রূপার এবং কোন সময্ন স্বর্ণের কংকন ব্যবহাত হতে পারে অথবা কেউ রূপার এবং 
কেউ স্বর্ণের ব্যবহার করতে পারে। কিন্তু এখানে কথা থাকে এই যে, কংকন নারীদের 
ব্যবহারের অলংকার। পুরুষদের জন্য এরূপ অলংকার পরিধান করা সাধারণত দুষণীয়। 
জওয়াব এই যে, কোন অলংকার নারীদের জন্য নিদিষ্ট হওয়া এবং পুরুষদের জন্য দৃষ- 
শীয় হওয়া--এটা সর্বতোভাবে প্রচলন ও অভ্যাসের উপর নির্ভরশীল। কোন কোন দেশে 
অথবা জাতিতে যে জিনিস দৃর্ষণীয়, অন্য জাতিতে তাই পছন্দনীয় হয়ে থাকে । পারস্য 
সম্্রাটগণ হাতে কংকন পরিধান করতেন এবং বুকে ও মুকুটে অলংকারাদি ব্যবহার করতেন। 
এটা তাদের বৈশিষ্ট্য ও সম্মানরূপে গণ্য হত। পারস্য সাম্রাজ্য বিজিত হওয়ার পর 
সম্রাটদের যে ধনভাগ্ার মুসলমানদের হস্তগত হয়, তাতে রাজকীয় কংকনও ছিল। 
দুনিয়ার বিভিন্ন দেশে সামান্য ভৌগোলিক ও জাতিগত তফাতের কারণে যখন এরূপ হতে 
পারে, তখন জান্নাতকে দুনিয়ার আলোকে দেখার কোন মানে থাকতে পারে না। জান্নাতে 
অলংকারাদি পুরুষদের জন্যও উত্তম বিবেচিত হবে। ' 


AIGA II. er oe نج‎ ۸ পলা ডে তিশা we Oo 


8 2۱ 
অর্থাৎ জাঙাতীরা যন‏ ھذ ا کان لکم جز ! ء و کا ن سعهکم مشکو وا 


سے 


জান্নাতে পৌছে যাবে, তখন আল্লাহ্‌র তরফ থেকে বলা হবে $ জান্নাতের এসব বিস্ময়কর 


সুরা দাহ্‌র ৬৫৯ 


অবদানসমূহ তোমাদের দুনিয়াতে কুতকর্মসমূহের প্রতিদান এবং তোমাদের প্রচেষ্টা আল্লা- 
হর কাছে স্বীরুতি পেয়েছে। এসব বাক্য মোবারকবাদ হিসাবে বলা হবে। আশেক ও 
প্রেমিকদেরকে জিজ্ঞেস করে দেখুন, জান্নাতের সব নিয়ামত একদিকে এবং রব্বুল আলা- 
کل‎ এই উক্তি একদিকে ; নিঃসন্দেহে এটাই সবচেয়ে বড় নিয়ামত । কারণ, এতে 
আল্লাহ্‌ তা“আলা তার সন্তষ্টির সনদ বিতরণ করছেন। সাধারণ জান্নাতীদের নিয়ামত- 
' সমূহ উল্লেখ করার পর অতঃপর রসূলুল্লাহ সো)-কে প্রদত্ত বিশেষ নিয়ামতসমূহের আলো- 
চনা করা হয়েছে। তন্মধ্যে সর্বরহৎ নিয়ামত হচ্ছে কোরআন অবতরণ । এই মহান 
নিয়ামত উল্লেখ করার পর প্রথমে রসূলুল্লাহ সো)-কে নির্দেশ দেওয়া হয়েছে যে, বিরোধী 
কাফিররা যে অস্বীকার, হঠকারিতা ও নানাভাবে আপনাকে হয়রানি করে, তজ্জন্য আপনি 
সবর করুন। এছাড়া দিবারান্ত্রি আল্লাহ্‌র ইবাদতে মশগুল থাকুন । এর মাধ্যমেই কাফির- 
দের হয়রানিরও অবসান হবে। 


পরিশেষে কাফিরদের হঠকারিতার এই কারণ جو‎ করা হয়েছে যে, এই মূর্থরা 
পাথিব ধ্বংসশীল ভোগ-বিলাসে মত্ত হয়ে পরিণাম অর্থাৎ পরকাল বিঙ্মৃত হয়ে বসেছে। 
অথচ আমি দ্ুনিয়াতেও খোদ তাদের অস্তিত্বে এমন উপকরণ রেখেছিলাম, যে সম্পর্কে চিন্তা 


مر و 


করলে তারা তাদের সৃষ্টিকর্তা ও মালিককে চিনতে পারত। বলা হয়েছেঃ تھی‎ 


টিক রাত AS লরি পাতা 


৮৯১৮1 ৩১১৯১ کشا هر‎ অর্থাৎ আমিই তাদেরকে সৃষ্টি করেছি এবং তাদের 


957 21275 মজবুত ও সুদৃঢ় করেছি । 

মানবদেহের গ্রন্থিতে কদরতের অপূর্ব লীলা £ এই আয়াতে ইঙ্গিত করা হয়েছে 
যে, মানুষ তার এক এক গ্রন্থি সম্পর্কে ভেবে দেখুক। উপযোগিতা ও আরামের খাতিরে 
দৃশ্যত এগুলো নরম ও নাজুক মনে হয় এবং নরম নরম মাংসপেশী দ্বারা পরস্পরে 
সংযুক্ত আছে। ফলে স্বভাবত এক-দুই বছরেই গ্রন্থির এই বন্ধন ও মাংসপেশী ক্ষয়প্রাপ্ত 
হওয়ার কথা ছিল; বিশেষত যখন এগুলো সারাক্ষণ নড়াচড়া এবং বাঁকানো 5 
মধ্যেই থাকে । এভাবে দিবারান্ত্র নড়াচড়ার মধ্যে থাকলে তো লোহার স্প্রিংও এক-দুই 
বছরে ক্ষয়প্রাপ্ত হয়ে ভেঙ্গে যায়। কিন্তু এসব নরম ও নাজুক মাংসপেশী কিভাবে দেহের 
্রন্থিসমূহকে বেঁধে রেখেছে! এগুলো না ক্ষয়প্রাপ্ত হয়, না ভেঙ্গে যায়। হাতের অঙ্গুলীর 
্রন্থিগুলোই দেখুন এবং হিসাব করুন, সারা জীবনে এরা কতবার নড়াচড়া করেছে এবং 
কেমন কেমন জোর ও চাপ এদের উপর পড়েছে । ইস্পাতের তৈরী হলেও এত দিনে ক্ষয় 
হয়েযেত। কিন্তু সত্তর-আশি বছর চালু থাকার পরও এগুলো সগর্বে অক্ষত আছে। 


سو رة المر سلا ت 
সূরা মুরসালাত‏ 


মক্কায় অবতীর্ণ 8 ৫০ আয়াত, ২ রুকু 


سے الو اليخْمٰن الگؤیو 
ا ا ا کس ا 
৯১৮৯1 5৫০৬৯ ও ৩১2 ৬১০০৭‏ نوا ৫‏ 
ঞ ন A‏ 
৬১৮১৬‏ 5 فا فالملقت دام ع ناه 52 14১‏ 


SG‏ وان دا جوم طست ک جج 
سے و کات 5 ১‏ َ‫ 


০০৮৭ 98১৪৬ ০১০৯০‏ & لدا الما 
ও 5১51938550৬ 3৩৮‏ 395 5 
এ TIES YD EGE PhO‏ 


ا 


2 | لبو ورالفصلەَوَما ا ارىك ما بوم‎ ৬৫৯ 


سا LEB EET SSIES‏ 
Lali BIE ০ ০১৮৯ 1‏ بالمجریبن ۳ 0 ودل ১৮০১‏ 
کیت و ات کت 
س تیه نوت هلر تم لی جانا 
سیب 20388399৯৮১ 955৩ ১৪৬‏ 
2১৬‏ ميل سل উঠ‏ 5 نوت رل ما نتر نم 

2৯5 3৬৬৯ ৬১১ এ১৩৯৭৭ TE, 


SAE 8 GF Db 55 ৬৯ کل‎ 


by 


0 





স্রা মুরসালাত | ৬৬১ 


ہے ডা‏ 
পর । ALAN ly S29 41 ৫৫৫৫‏ و و পা‏ 
کنات صفر ق يل ومين للمڪييي ۾ Jays‏ 


৩৯০০৬১৫০] 58০১০৩৮৮৫৫৫ 45558085:: 
EFER ET 
Js 2 6) 6 2৬১৫৯] ১৮:৫0:5১ 
৩৬৬! ৯১৮5151৮6 605825 2 ۾ توا ڪه‎ 9৯৮? 
وم‎ sets sll ے‎ তা سان ہ ان‎ 
و وم‎ 22171551857 1554 2 7 ০৪৫৯১ 
25085 ০৬৩৫০ 5 ون لم‎ 
205 8৬১৫] 55583 


SEN Le 
و < ہے‎ 23 (“3 


حلاش یلک ৯১৯‏ 6 





পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু 


(১) কল্যাণের জন্য প্রেরিত বায়ুর শপথ, (২) সজোরে প্রবাহিত ঝটিকার শপথ, 
(৩) মেঘ বিস্তৃতকারী বাম্ুর শপথ, (8) মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং ৫৫) 
ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ---(৬) ওযর-আপত্তির অবকাশ না রাখার 
জন্য অথবা সতর্ক করার জন্য ৭) নিশ্চগ্মই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে। 
(৮) অতঃপর যখন নক্ষভ্রসমূহ নিবাপিত হবে, (৯) যখন আকাশ ছিদ্রযুক্ত হবে, (১০) 
যখন পর্বতমালাকে উড়িয়ে দেওয়া হবে এবং (১১) যখন রসগুলগণের একত্রিত হওয়ার 
সময় নিরূপিত হবে, ১২) এসব বিষয় কোন্‌ দিবসের জন্য স্থগিত রাখা হয়েছে? (১৩) 
বিচার দিবসের জন্য (১৪) আপনি জানেন বিচার দিবস কি£ (১৫) সেদিন মিথ্যারোপ- 
কারীদের দুভোগ হবে। (১৬) আমি কি পূর্ববতীদেরকে ধ্বংস করিনি £ (১৭) অতঃপর 
তাদের পশ্চাতে প্রেরণ করব পরবতাঁদেরকে । ১৮) অপরাধীদের সাথে আমি এরূপই 
করে থাকি । (১৯) লেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। (২০) আমি কি তোমা- 
দেরকে তুচ্ছ পানি থেকে সুন্টি করিনি? (২১) অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত 
আধারে, (২২) এক নিদিস্টকাল পর্যন্ত, (২৩) অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি 
করেছি, আমি কত সক্ষম ম্ষ্টা? (২৪) সেদিন মিথ্যারোপকারীদের দুভোগ হবে। 


৬৬২ ہج‎ মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


(২৫) আমিকি পৃথিবীকে স.ষ্টি করিনি ধারণকারিণীরূপে, ২৬) জীবিত ও ম্থতদেরকে £ 
(২৭) আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে 
তুষ্ণা নিবারণকারী সুপেয় পানি। (২৮) সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে ۱ 
(২৯) চল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে । (৩০) চল তোমরা তিন 
কুগুলীবিশিষ্ট ছায়ার দিকে, (৩১) ঘে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা 
করে না। (৩২) এটা অট্টালিকা সদুশ রৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে (৩৩) যেন দে 
_পীতবর্ণ উন্্শ্রেণী। (৩৪) সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে । (৩৫) এটা এমন 
দিন, যেদিন কেউ কথা বলবে না (৩৬) এবং কাউকে তওবা করার অনুমতি দেওয়া হবে 
না। (৩৭) সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। (৩৮) এটা বিচার দিবস, আমি 
তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একন্র করেছি। (৩৯) অতএব তোমাদের 
কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার কাছে। (৪০) সেদিন মিথ্যারোপকারীদের 
দুর্ভোগ হবে। (8১) নিশ্চয় আল্লাহ্‌ ভীরুরা থাকবে ছায়ায় এবং প্রত্রবণসমূহে--(৪২) এবং 
তাদের বাঞ্থিত ফলমূলের মধ্যে । (8৩) বলা হবে : তোমরা যা করতে তার বিনিময়ে 
তৃপ্তির সাথে পানাহার কর ۱ (88) এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি । 
(se) সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে । (৪৬) কাফিরগণ, তোমরা কিছুদিন 
খেয়ে নাও এবং ভোগ করে নাও । তোমরা তো অপরাধী । (৪৭) সেদিন মিথ্যারোপকারীদের 
দুর্ভোগ হবে । (৪৮) যখন তাদেরকে বলা হয়, নত হও, তখন তারা নত হয় না। 
(৪৯) সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে । (৫০) এখন কোন্‌ কথায় তারা এরপর 
বিশ্বাস স্থাপন করবে £ | 





তফসীরের সার-সংক্ষেপ | 

কল্যাণের জন্য প্রেরিত বায়ুর শপথ, সজোরে প্রবাহিত ঝটিকার শপথ, (যাতে বিপদা- 
শংকা থাক্ষে) মেঘ বিস্তৃতকারী বায়ুর শপথ (যার পরে বৃন্টি আরম্ভ হয় ) মেঘপুঞ্জকে 
বিচ্ছিননকারী বায়ুর শপথ (রৃষ্টির পর এরূপ হয়ে থাকে) এবং সেই বায়ুর শপথ যে, অন্তরে) 
আল্লাহ্‌র স্মরণ অর্থাৎ (তওবা অথবা সতর্কবাণী ( জাগরিত করে । ( অর্থাৎ উপরোক্ত 
বায়ুসমূহ আল্লাহ্‌র অপার কুদরত জ্ঞাপন করার কারণে আল্লাহ্‌র দিকে মনোযোগী হওয়ার 
কারণ হয়ে থাকে। এই মনোযোগ দ্বিবিধ হয়ে থাকে---€১) এ সব বায়ু ভীতিপ্রদ হলে 
ভয় সহকারে এবং (8) তওবা ওযরখাহী সহকারে । এটা ভয় ও আশা উভয় অবস্থাতে 
হতে পারে। বায়ু কল্যাণবাহী হলে আল্লাহ্‌র নিয়ামত স্মরণ করে তার কৃতজ্ঞতা প্রকাশ 
করা হয় এবং নিজ ভ্রটির জন্য ক্ষমা প্রার্থনা করা হয়ে। পক্ষান্তরে বায়ু ভয়াবহ হলে 
আল্লাহ্‌র আযাবকে ভয় করে গোনাহের জন্য তওবা করা হয়। অতঃপর শপথের জওয়াব 
বণিত হয়েছে) তোমাদেরকে প্রদত্ত ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে। (অর্থাৎ কিয়ামত 
সংঘটিত হবে। এসব শপথ কিয়ামতের খুবই উপযুক্ত। কেননা, প্রথমবার শিংগায় ফুঁক 
` দেওয়ার পর বিশ্বজগতের ধ্বংসপ্রাস্তির ঘটনা ঝঞ্ঝাবাম়ুর সমতুল্য এবং দ্বিতীয়বার ফু'ক 
দেওয়ার পরবর্তী ঘটনাবলী তথা মৃতদের পুনরুজ্জীবিত হওয়া ইত্যাদি কল্যাণবাহী বায়ুর 


সুরা মুরসালাত ৬৬৩ 


সাথে সামঞ্জস্যশীল, যদ্দ্বারা বৃষ্টি এবং রৃষ্টি দ্বারা উদ্ভিদের মধ্যে জীবন সঞ্চারিত হয়। 
অতঃপর কিয়ামতের বাস্তবতা সম্পর্কে বলা হয়েছেঃ) অতঃপর যখন নক্ষত্রসমূহ নিম্পুভ 
হয়ে যাবে, যখন আকাশ বিদীর্ণ হবে, যখন পর্বতমালা উড়তে থাকবে এবং যখন রসুলগণকে 
নিদিষ্ট সময়ে একত্র করা হবে, (তখন সবার বিচার হবে। অতঃপর সেই দিবসের 
ভয়াবহতা উল্লেখ করা হয়েছে যে, কিছু জানা আছে কি) পয়গম্বরগণের ব্যাপার কোন্‌ দিব- 
সের জন্য স্থগিত রাখা হয়েছে। অতঃপর জওয়াব দেওয়া হয়েছে যে) বিচার দিবসের জন্য 
স্থগিত রাখা হয়েছে। এই প্রশ্ন ও উত্তরের উদ্দেশ্য এরূপ মনে হয় যে, কাফিররা সবসময়ই 
রসূলগণক্ষে মিথ্যারোপ করেছে। এখনও তারা রসূলুল্লাহ (সা)-কে মিথ্যারোপ করছে। 
তাদেরকে এ বিষয়ে পরকালের ভয় প্রদর্শন করা হলে তারা পরকালকেও অস্বীকার করে ١ 
এই মিথ্যারোপের ব্যাপারটি অনতিবিলম্বেই ছুক্ষিয়ে দেওয়া উচিত ছিল ر‎ কারণ, একে 
স্থগিত রাখার ফলে কাফিররা আরও অস্বীকার ও মিথ্যারোপের সুযোগ পায়। মুসলমান- 
রাও এব্যাপারটি দ্রুত নিষ্পত্তি হওয়ার বাসনা পোষণ করে। সুতরাং আয়াতে এর জওয়াব 
দেওয়া হয়েছে যে, কোন কোন রহস্যের কারণে আল্লাহ তা'আলা একে স্থগিত রেখেছেন কিন্তু 
একদিন না একদিন অবশ্যই এই বিচার সংঘটিত হবে )। আপনি জানেন সেই বিচারের 
দিবস কেমন? (অর্থাৎ খুবই কঠিন। যারা এর বাস্তবতাকে অস্বীকার করে, তাদের 
বোঝা উচিত যে) সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। (অতঃপর অতীত ইতিহাসের 
মাধ্যমে বর্তমান লোকদেরকে সতর্ক করা হয়েছে )। আমি কি পূর্ববতীঁদেরকে (আযাব 
দ্বারা) ধ্বংস করিনি? অতঃপর তাদের পশ্চাতে পরবতাঁদেরকেও (আযাবে) একন্র করব। 
(অর্থাৎ আপনার উম্মতের কাফিরদের উপরও ধ্বংসের শাস্তি নাযিল করব । বদর, ওহাদ 
ইত্যাদি যুদ্ধে তাই হয়েছে। অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি । অর্থাৎ 
কুফরের শাস্তি দেই-_-উভয় জাহানে কিংবা পরকালে | যারা কুফরের কারণে আযাবের 

যোগ্য হওয়াকে মিথ্যা মনে করে, তাদের বুঝে নেওয়া উচিত যে) সেদিন মিথ্যারোপ- 
কারীদের দুর্ভোগ হবে। (অতঃপর কিয়ামতের বাস্তবতা ও মৃতদের পুনরুজ্জীবনকে আরও 
ফুটিয়ে তোলার উদ্দেশ্যে বলা হয়েছে ) আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি (অর্থাৎ বীর্য) থেকে 
সৃষ্টি করিনি? (অর্থাৎ প্রথমে তোমরা বীর্য ছিলে)। অতঃপর আমি তা এক নিদিষ্ট সময় ' 
পর্যন্ত রেখেছি সংরক্ষিত আধারে (অর্থাৎ নারীর গর্ভাশয়ে )। অতঃপর আমি (এ সব কাজের ) 
এক পরিমাণ নির্ধারণ করেছি। আমি কত উত্তম পরিমাণ নির্ধারণকারী ! (এ থেকে প্রমা- 
ণিত হল যে, আল্লাহ সৃতদেরকে পুনর্বার জীবিত করতে সক্ষম। সুতরাং যারা এই সত্যকে 
অর্থাৎ পুনরুজ্জীবনের ক্ষমতাকে মিথ্যারোপ করে, তাদের বুঝে নেওয়া উচিতযে) সেদিন 
মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। (অতঃপর আনুগত্য ও. ঈমানে উৎসাহিত করার জন্য 
কতক নিয়ামত বর্ণনা করা হয়েছে) আমি কি ভূমিকে জীবিত ও মুতদেরকে ধারণকারী- 
রাপে সৃষ্টি করিনি £ €জীবন এর উপরই অতিবাহিত হয়। মৃত্যুর পর দাফন, নিমজ্জিত 
ও প্রস্বলিত হওয়ার পথে অবশেষে মানুষ মাটির সাথেই মিশে যায়। মৃত্যুর পরও ভুমি 
নিয়ামত। কেননা, মৃতরা মাটি না হয়ে গেলে জীবিতদের জীবন দুধিষহ হয়ে যেত, তারা 
পৃথিবীতে বসবাস এমনফি, চলাফেরা করার জায়গা পেত না)। আমি তাতে (অর্থাৎ 
ভুমিতে ) স্থাপন করেছি সুউচ্চ পর্বতমালা (যদ্দ্বারা অনেক উকপার সাধিত হয়)। এবং 


৬৬৪ _ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


তোমাদেরক্ষে মিঠা পানি পান করিয়েছি। (একে স্বতন্ত্র নিয়ামতও বলা যায় এবং ভূমি 
সম্পক্ষিত নিয়ামতও বলা যায় । কেননা, পানির কেন্দ্রস্থল ভুমিই। এসব নিয়ামত তওহী- 
দকে জরুরী করে। সুতরাং যারা এই সত্য বিষয়কে অর্থাৎ তওহীদ জরুরী হওয়াকে 
মিথ্যা বলে, তাদের বুঝে নেওয়া উচিত যে) সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। 
(অতঃপর কিয়ামতের কতক শাস্তি বর্ণনা করা হয়েছে। কিয়ামতের দিন কাফিরদেরকে 
. বলা হবে : ( তোমরা সেই আযাবের দিকে চল, যাকে তোমরা মিথ্যা বলতে । (এর এক 
শাস্তি এই নির্দেশের মধ্যে আছে---) চল, তোমরা তিন কুগুলীবিশিষ্ট ছায়ার দিকে-_-যে 
ছায়া সনিবিড় নয় এবং উত্তাপ থেকে রক্ষাও করে না। [ এখানে জাহান্নাম থেকে নির্গত 
একটি ধ্ম্কুণ্ডলী বোঝানো হয়েছে। আধিক্যের কারণে এটা উপরে উঠে বিদীর্ণ হয়ে যাবে 
এবং তিন খণ্ডে বিভক্ত হয়ে পড়বে ।-_-( তাবারী ) হিসাব-নিকাশ সমাপ্ত না হওয়া পর্যত্ত 
কাফিররা এই ধৃম্কুগুলীর নিচে অবস্থান করবে। পক্ষান্তরে নেক বান্দাগণ আরশের ছায়া 
তলে অবস্থান করবে। অতঃপর এই ধসত্রকুণুলীর আরও কিছু অবস্থা বর্ণনা করা হয়েছে ]1 
এটা অট্রালিকা সদৃশ পীতবর্ণ উন্র শ্রেণীর ন্যায় স্ফুলিঙ্গ নিক্ষেপ করবে। [নিয়ম এই যে, 
অগ্নি থেকে স্ফুলিঙ্গ উ্থিত হওয়ার সময় বিরাট আকারে উত্থিত হয়, এরপর অনেক ক্ষুদ্র 
ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে মাটিতে পতিত হয়। সুতরাং প্রথম তুলনাটি প্রথম অবস্থার দিক 
দিয়ে এবং দ্বিতীয় তুলনাটি শেষ অবস্থার দিক দিয়ে দেওয়া হয়েছে।---€( রাহল মা'আনী ) 
অতঃপর যারা এই সত্য ঘটনাকে মিথ্যা বলে , তাদের বুঝে নেওয়া উচিত যে, ]সেদিন মিথ্যা- 
রোপকারীদের দুর্ভোগ হবে। (অতঃপর কাফিরদের আরও ঘটনা বর্ণনা করা হয়েছে )। 
এটা এমন দিন, যেদিন কেউ কোন কথা বলট্বি না এবং কাউকে ওযর পেশ করার অনুমতি 
দেওয়া হবেনা। (কারণ, বাস্তবে কোন সঙ্গত ওযর থাকবেই না। যারা এই সত্য ঘটনা- 
কেও মিথ্যারোপ করছে, তারা বুঝে নিক যে,) সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। 
(অতঃপর তাদেরকে বলা হবে $) এটা বিচার দিবস, (যাকে তোমরা মিথ্যা বলতে ) 
আমি তোমাদেরকে এবং তোমাদের পর্ববতীদেরকে (বিচারের জন্য) একত্র করেছি। 
অতএব অদ্যকার ফলাফল ও বিচার থেকে আত্মরক্ষার কোন অপকৌশল তোমাদের কাছে 
থাকলে তা আমার কাছে প্রয়োগ কর। (কাফিররা এই সত্য ঘটনাকেও মিথ্যারোপ করে। 
অতএব তারা বুঝে নিক যে) সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। (অতঃপর কাফির- 
দের মুকাবিলায় মুমিনদের পুরস্কার বণিত হয়েছে )। আল্লাহ্ভীরুগণ থাকবে ছায়ায়, 
প্রত্রবণসমূহে এবং তাদের বাঞ্ছিত ফলমূলসমূহে। (তাদেরকে বলা হবে $8 )। আপন (সৎ) 
কর্মের বিনিময়ে খুব তৃপ্তির সাথে পানাহার কর। আমি সৎকর্মশীলদেরকে এভাবেই 
পুরস্কৃত করে থাকি। (কাফিররা 53 নিয়ামতসমূহকেও মিথ্যা বলে। অতএব 
তারা বুঝে নিক যে) সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভাগ হবে। (অতঃপর আবার কাফির- 
দেরকে হুশিয়ার করা হয়েছে। কাফিররা) তোমরা (দুনিয়াতে ) কিছুদিন খেয়ে নাও এবং 
ভোগ করে নাও সৈত্বরই দুর্ভোগ আসবে। কেননা) তোমরা নিশ্চিতই অপরাধী। (অপরাধী- 
দের অবস্থা তাই হবে। যারা অপরাধের শাস্তিকে মিথ্যারোপ করে, তারা বুঝে নিক যে) 
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। (কাফিররা এমন অপরাধী যে) যখন তাদেরকে 
বলা হয় £ নত হও, (অর্থাৎ ঈমান ও দাসত্ব অবলম্বন কর ) তখন তারা নত হয় না। (এর 


সুরা মুরসালাত ৬৬৫ 


চেয়ে বড় অপরাধ আর কি ۱ তারা এই অপরাধকেও মিথ্যা মনে করে। অতএব তারা 
বুঝে নিক যে) সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। (কোরআনের এসব বর্ণনা শোনা- 
মান্রই ভয়ে ঈমান আনা উচিত ছিল) এর পরও যখন তারা প্রভাবান্বিত হয় না, তখন) 
এরপর € অর্থাৎ প্রাঞ্জলভাষী, সতর্ককারী কোরআনের পর ) তারা কোন্‌ কথায় বিশ্বাস 
স্থাপন করবে? (এতে কাফিরদেরকে শাসানো হয়েছে এবং তাদের ঈমানের ব্যাপারে রস্লু- 
ল্লাহ্‌ (সা)-কে নিরাশ করা হয়েছে )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

সহীহ্‌ বুখারীর রেওয়ায়েতে হযরত আবদুল্লাহ্‌ ইবনে মসউদ রো) বলেন 8 আমরা 
মিনার এক গুহায় রসূলুল্লাহ সো)-র সাথে উপস্থিত ছিলাম। ইত্যবসরে সূরা মুরসালাত 
অবতীর্ণ হল। রসূলুল্লাহ সো) সুরাটি আরৃত্তি করতেন আর আমি তা শুনে শুনে মুখস্থ 
করতাম। সুরার মিষ্টতায় তাঁর মুখমণ্ডল সতেজ দেখাচ্ছিল। হঠাৎ একটি সর্প আমাদের 
উপর আক্রমণোদ্যত হলে রসূলুল্লাহ, (সা) তাকে হত্যা করার আদেশ দিলেন। আমরা সর্পের 
দিকে ঝাঁপিয়ে পড়লাম কিন্তু সে পালিয়ে গেল। রসূলুল্লাহ (সা) বললেন ঃ তোমরা যেমন 
তার অনিষ্ট থেকে নিরাপদ রয়েছ, তেমনি সেও তোমাদের অনিষ্ট থেকে নিরাপদ হয়ে 
গেছে ।---(ইবনে কাসীর ) 

এই সূরায় আল্লাহ্‌ তাআলা কয়েকটি বস্তুর শপথ করে কিয়ামতের নিশ্চিত আগমনের 
কথা ব্যক্ত করেছেন। এই বন্তগুলোর নাম কোরআনে উল্লেখ করা হয়নি। তাবে সেগুলোর 


স্থলে এই গাচটি বিশেষণ উল্লেখ করা হয়েছে 8-0 901 مر سلا ت.ملانها ت‎ ৩০ ৩৩ ৩ 

৩১0৯০ -৩ ১) কিন্তু এগুলো কার বিশেষণ, কোন হাদীসে তা পুরো- 
পুরি নিদিষ্ট করা হয়নি। তাই এ সম্পর্কে সাহাবী ও তাবেয়ীগণ থেকে বিভিন্নরাপ তফসীর 
বণিত আছে। 

কারও কারও মতে এগুলো সব ফেরেশতাগণের বিশেষণ! সম্ভবত ফেরেশতাগণের 
বিভিন্ন দল এসব বিভিন্ন বিশেষণে বিশেষিত। কেউ কেউ এগুলোকে বায়ুর বিশেষণ সাব্যস্ত 
করেছেন। কারণ, বায়ু বিভিন্ন প্রকার ও গুণের হয়ে থাকে। ফলে বামুরও এসব বিভিন্ন 
বিশেষণ হতে পারে। কেউ কেউ স্য়ং পয়গন্থরগণকে এসব বিশেষণে বিশেষিত করেছেন৷ 
একারণেই ইবনে জরীর এ ব্যাপারে নিশ্চুপ থাকাকে অধিকতর নিরাপদ ঘোষণা করে 
বলেছেনঃ সবই হতে পারে কিন্তু আমরা কোনকিছু নিদিষ্ট করি না। 


_ এতে সন্দেহ নেই ষে, এখানে উল্লিখিত পাঁচটি বিশেষণের মধ্যে কয়েকটি ফেরেশতা- 
গণের সাথেই অধিক খাপ খায় এবং তাদের জন্যই উপযুক্ত। এগুলোকে বায়ুর বিশেষণ 
করা হলে টানা-হেঁচড়া ও সদর্থের আশ্রয় নেওয়া ছাড়া গতি নেই। পক্ষান্তরে কতক বিশেষণ 
এমন যে, এগুলো বায়ুর সাথেই অধিক খাপ খায়। এগুলোকে ফেরেশতাগণের বিশেষণ 
করা হলে সদর্থ করা ছাড়া শুদ্ধ হয় না। তাই এস্থলে ইবনে কাসীরের ফয়সালাই উত্তম 

| سب 8 7] 


৬৬৬  তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


মনে হয়। তিনি বলেছেন, প্রথমোক্ত তিনটি বায়ুর বিশেষণ । এগুলোতে বায়ুর শপথ করা 
হয়েছে এবং শেষোক্ত দুটি ফেরেশতাগণের বিশেষণ । এগুলোতে ফেরেশতাগণের শপথ করা 
হয়েছে। 


দির রা 
তফসীরের সার-সংক্ষেপে দেখেছেন । কেননা, এতে এই মত অবলম্বন করেই তফসীর করা 
হয়েছে। এমনিভাবে এগুলোকে ফেরেশতাগণের বিশেষণ করা হলে প্রথমোক্ত তিনটি বিশেষণ 


৩১০ ৩ ও ৩1) ৬ -কে ফেরেশতাগণের সাথে খাপ খাওয়াবার জন্য‏ - مر سلا ث 
এমনি ধরনের সদর্থের আশ্রয় নিতে হয়েছে। ইবনে কাসীরের মতানুষায়ী আয়াতসমূহের‏ 
অর্থ এই ঃ প্রেরিত বায়ুসমূহের কসম। ৬) -এর অর্থ কল্যাণের জন্য। বলা বাহুল্য,‏ 
বৃষ্টি নিয়ে আগমনকারী বায়ু কল্যাণের জন্যই হয়ে থাফে। ১) -এর অপর অর্থ একের‏ 
পর একও হয়ে থাকে । অর্থাৎ যে সব বায়ু মেঘ ও রৃষ্টি নিয়ে একের পর এক অব্যাহতভাবে‏ 
প্রবাহিত হয়। ৬১ (৬০ ৬ -শব্দটি ৮৪০৮ -থেকে উদ্ভৃত। অৰ্থ সজোরে বায়ু প্রবাহিত‏ 
হওয়া। উদ্দেশ্য ঝটিকা ও ঝঞ্ঝাবায়ু, যা মাঝে মাঝে প্রবাহিত হয়। ৬১ 1) ১ --বলে‏ 
এমন বায়ু বোঝানো হয়েছে যা বৃষ্টির পর মেঘমালাকে বিচ্ছিন্ন করে দেয়। ৬১৩)‏ 
এটা ফেরেশতাগণের বিশেষণ। অর্থাৎ য়ারা ওহী নাধিল করে সত্য ও মিথ্যার পার্থক্য‏ __ 
ফুটিয়ে তোলে। 1 4১1 ৩ ৯৯4০- এটাও ফেরেশতাগণের বিশেষণ । ১5 ১-এর অর্থ‏ 
কোরআন অথবা ওহী। উদ্দেশ্য এই যে, সে সব ফেরেশতার শপথ যারা ওহীর মাধ্যমে সত্য ও‏ 
মিথ্যার পার্থক্য সুস্পষ্ট করে এবং সে সব ফেরেশতার শপথ, যারা পয়গম্থরগণের নিকট‏ 


ওহী ও কোরআন নাযিল করে। এভাবে কোন বিশেষণে ০০০০০ প্রয়োজন 
হয় না। 


এখন প্রশ্ন দেখা দেয় যে, এই তফসীরের ভিত্তিতে প্রথমে বায়ুর ও পরে ফেরেশতা- 
গণের শপথ করা হয়েছে। এতদুভয়ের মধ্যে মিল কিঃ জওয়াব এই যে, আল্লাহ্‌র কালামের 
রহস্য কেউ পূর্ণরূপে বুঝতে সক্ষম নয়। তথাপি এরূপ মিল থাকতে পারে যে, বায়ুর দুই 
প্রকার উল্লেখ করা হয়েছে-_-এক. রষ্টিবাহী ও কল্যাণকর এবং অপরটি ঝটিকা ও অকল্যাণ- 
কর। এগুলো ইন্দ্িয়গ্রাহ্য বিষয়। প্রত্যেকেই এগুলোকে বুঝে ও চিনে । প্রথমে চিন্তা- 
ভাবনার জন্য এগুলোকে মানুষের সামনে আনা হয়েছে । এরপর ফেরেশতা ও ওহী উপস্থিত 
করা হয়েছে, যা ইন্দ্রিয় গ্রাহ্য নয়। কিন্তু সামান্য চিন্তা-ভাবনা করলে এগুলোর বিশ্বাস লাভ 
করা যায় । ۰ 

DASA 72 


১১৬৯০ -এর সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ‏ 179 5 و -عد را ۲ و ذذ را 


১5১ তথা ওহী পয়গন্বরগণের কাছে নামিল করা হয়, যাতে তা মুমিনদের জন্য ূটি- 
_ বিচ্যুতি থেকে ওযরখাহীর কারণ হয় এবং কাফিরদের জন্য সতর্ককারী হয়ে যায়। 


সুরা মুরসালাত 011 


نج عم لثم حرق پر س 


বায়ু, ফেরেশতা অথবা উভয়ের শপথ করে আল্লাহ্‌ বলেছেনঃ ون‎ 0000 


ہے 9. 


অর্থাৎ তোমাদেরকে : পয়গম্থরগণের মাধ্যমে কিয়ামত, হিসাব-নিকাশ এবং প্রতি-‏ لوا تع 


দান ও শাস্তির যে ওয়াদা দেওয়া হচ্ছে, তা অবশ্যই বাস্তবায়িত হবে। অতঃপর বাস্তবায়ন 

মুহূর্তের কতিপয় অবস্থা বর্ণনা করা হয়েছে যে, প্রথমে সব নক্ষত্র জ্যোতিহীন হয়ে যাবে, 

সব নিশ্চিহ হয়ে যাবে অথবা জ্যোতিহীন অবস্থায় বিদ্যমান থাকবে । ফলে সমগ্র বিশ্ব 

গভীর অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে । দ্বিতীয় অবস্থা এই যে, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। 

ততীয় অবস্থা এই যে, পর্বতসমূহ তুষারের ন্যায় উড়তে থাকবে । চতর্থ অবস্থা এই ঃ 
KA وو و درس‎ 


শব্দটি 4০ 5 থেকে BES 1 এর আসল‏ | قتمت‌سوا ۱1 لرسل أ كت 


অর্থ সময় নির্ধারণ করা। আল্লামা যমখশরী বলেন ঃ এর অর্থ কোন সময় নিদিষ্ট সময়ে 
পৌঁছাও হয়ে থাকে। এখানে এই অর্থই উপযুক্ত। আয়াতের অর্থ এই যে, পয়গম্রগণের 
জন্য উম্মতের ব্যাপারে সাক্ষ্য-প্রমাণ নিয়ে উপস্থিত হওয়ার যে সময় নিরূপিত হয়েছিল, 
তাঁরা যখন সে সময়ে পৌছে যাবেন এবং তাদের উপস্থিতির মেয়াদ এসে যাবে। তাই 
তফসীরের সার-সংক্ষেপে এর অর্থ করা হয়েছে যখন পয়গস্বরগণকে একন্র করা হবে। 


৭ س‎ ٣3 سر‎ AG BAT 


অতঃপর ہیں‎ ১৩০১ ০০০ و یل هو‎ বলে ব্যক্ত করা হয়েছে যে, কিয়ামতের দিন খুবই 


তা,‏ ضر ہے سے سے 


ভয়াবহ হবে। কারণ, এটা বিচার দিবস এতে কাফির ও মিথ্যারোপকারীদের জন্য ধ্বংস 
ও বিপর্যয় ছাড়া কিছু হবেনা। رل‎ শব্দের অর্থ ধ্বংস, দুর্ভোগ । হাদীসে আছে ৩৪2 


জাহান্নামের একটি উপত্যকার নাম। এতে জাহান্নামীদের ক্ষতস্থানের পু'জ একত্রিত হবে 
এবং এটাই হবে মিথ্যারোপকারীদের বাসস্থান। অতঃপর বর্তমান লোকদেরকে অতীত 


রত ۸ BA AS AH পাটি 


লোকদের অবস্থা থেকে শিক্ষাগ্রহণ করতে বলা হয়েছে تهلک آ لاو لین‎ *)1 অর্থাৎ 


আমি কি পূর্ববতীদেরকে তাদের কুফরের কারণে ধ্বংস মহত! ? এখানে আদ, সামুদ, 
A رت 2ہ ما‎ 


কওমে 56, কওমে ফিরাউন ইত্যাদির দিকে ইঙ্গিত করা হয়েছে। یں‎ J نم تنیعهم الا‎ 


এক কিরাআত অনুযায়ী অর্থ এই যে, আমি কি পূর্ববীদের পর পরবর্তীদেরকেও তাদের 
পশ্চাতে ধ্বংস করিনি£ এমতাবস্থায় পরবতী মানে পূর্ববতাঁদেরই পরবতী লোকেরা, যারা 
কোরআন অবতরণের পূর্বেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। অপর কিরাআত অনুযায়ী এটা আলাদা 
বাক্য এবং পরবর্তী মানে উম্মতে মুহাম্মদীর কাফির। উদ্দেশ্য, পরবতাঁ লোকদের ধ্বংসের 
খবর দিয়ে বর্তমান কাফিরদেরকে ভবিষ্যৎ আযাবের খবর দেওয়া। এই আযাব বদর, ওহৃদ 
প্রভুতি যুদ্ধে তাদের উপর পতিত হয়েছে | 


৬৬৮ ` তফসীরে মাআরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


পার্থক্য এইষে, পূর্ববর্তীদের উপর আসমানী আযাব নাযিল হত, যাতে সমগ্র জনপদ 
ধ্বংসস্তূপে পরিণত হত আর বর্তমান কাফিরদের উপর রসূলুল্লাহ (সা)-র সম্মানার্থে 
আসমানী আযাব আসে না বরং মুসলমানদের তরবারির মাধ্যমে তাদের আযাব আসে। 
এতে ব্যাপক ধ্বংসযক্ত হয় না-_--কেবল প্রধান অপরাধীরাই নিহত হয়। 


Gb و رل‎ তা جس‎ ATA AAA Ad 


U fol ৪৬10 ৩৩ ৩381 ০৯৯ الم‎ > আমি কি ۹ 


_ জীবিত ও মৃত মানুষদের জন্য ৬১৬ করিনি? ১৬ শব্দটি کشت‎ থেকে উদ্ভূত এর 
অর্থ মিলানো। ৩১1 সেই বন্ত,যে অনেক কিছুকে নিজের মধ্যে ধারণ করে। ভুমি ও 
জীবিত মানুষকে তার পৃষ্ঠে এবং সকল মৃতকে তার পেটে ধারণ করে। 
পা তি 60 পর্ণ CE SAE 2. 20 টি 

অর্থ অট্টালিকা ।‏ چ فصا نها ৬7 ৬১‏ جر کا فک چما ت صو 
শব্দটি ১৯০ 1--এর বহুবচন অর্থ পীতবর্ণ। আয়াতের‏ صفر ৩১ উটকে বলা হয় এবং‏ )& 
উদ্দেশ্য এই যে, জাহান্নামের অগ্নি বিশালকায় স্ফুলিজ নিক্ষেপ করবে, যা বিরাট অন্টালিকার‏ 
ন্যায় মনে হবে। অতঃপর তা বিচ্ছিন্ন হয়ে ছোট ছোট খণ্ডে বিভক্ত হবে এবং খণ্ডগুলো‏ 
শ্রেণীর সমান মনে ۱ কেউ কেউ এখানে চি -এর অনুবাদ করেছেন‏ چی পীতবর্ণ‏ 
রুষ্ণবর্ণ। কেননা, পীতবর্ণ উট কুফ্ণাভ হয়ে থাকে---(রূহুল মা'আনী)‏ 


< AS حعصے قکرے و ےو سے‎ 2 AS ae edu  ! 


অর্থাৎ সেদিন কেউ‏ هذا یر م ل 59548 و لایو ن لهم ثیعتذ رون 


কথা বলতে পারবে না এবং কাউকে কৃতকর্মের ওযর পেশ করার অনুমতি দেওয়া হবে না। 
অন্যান্য আয়াতে কাফিরদের কথা বলা এবং ওযর পেশ করার কথা রয়েছে। সেটা এর 
পরিপন্থী নয়। কেননা, হাশরের ময়দানে বিভিন্ন স্থান আসবে। কোন স্থানে ওযর পেশ করা 
নিষিদ্ধ থাকবে এবং কোন স্থানে অনুমতি দেওয়া হবে---€(রূহুল মা“আনী ) 


AS AB AIG ات‎ ASS 


১1 51 _-অর্থাৎ কিছুদিন খেয়ে-দেয়ে‏ )9 | یل ۳ مج رمو ن. 


নাও এবং আরাম করে নাও। তোমরা তো অপরাধী ; অবশেষে কঠোর আযাব ভোগ 
করতে হবে। পয়গম্থরগণের মাধ্যমে একথা দুনিয়াতে মিথ্যারোপকারীদেরকে বলা হয়েছে। 
উদ্দেশ্য এই যে, ক্ষণস্থায়ী আরাম-আয়েশের পর তোমাদের কপালে আযাবই আযাব রয়েছে। 
--€( আবু হাইয়ান ) 


পান‏ 32 حور مس مرو رم 


মত‏ واه I Jaen‏ تھل لھم ! ر کعوا ایرکعون 


আভিধানিক অর্থ নত হওয়া বোঝানো হয়েছে। উদ্দেশ্য এই যে, দুনিয়াতে যখন‏ ٭٭ ج 
তাদেরকে আল্লাহ্‌র বিধানাবলী মেনে চলতে বলা হত, তখন তারা মেনে চলত না। কেউ‏ 


সূরা মুরসালাত ৬৬৯ 


কেউ রুকুর পারিভাষিক অর্থও নিয়েছেন। আয়াতের উদ্দেশ্য এই যে, যখন তাদেরকে 
নামাযের দিকে আহ্বান করা হত, তখন তারা নামায পড়ত না। কাজেই আয়াতে রুক বলে 
পুরো নামায বোঝানো হয়েছে ।---(রূহল মা'আনী ) ۰ 

AJC 2 A Pad wo ِ‏ ده سے 

যখন কোরআনের মত‏ چا »اه نبا ی حد پت بعد ؛ ی سنو ن 

میں میں Py a"‏ لو 

অপূর্ব, অলংকারপূর্ণ, তত্ত্বপূর্ণ ও সুস্পষ্ট পপ্রমাণাদিমণ্ডিত কিতাবে বিশ্বাস স্থাপন করল না, 
তখন এরপর আর কোন্‌ কথায় বিশ্বাস স্থাপন করবে? এখানে উদ্দেশ্য তাদের ঈমানের 
ব্যাপারে নৈরাশ্য ব্যক্ত করা । হাদীসে আছে যখন এই সুরা তিলাওয়াতকারী এই আয়াত 


0৮1 | . 
পাঠ করে তখন তার سنا ہا لله‎ | বলা উচিত। অর্থাৎ আমরা আল্লাহ্‌র প্রতি বিশ্বাস 


ar ہیں‎ 


স্থাপন করলাম । নামাযের বাইরেও নফল নামাযের মধ্যে এই বাক্য ধলা উচিত। ফরয ও 
সুন্নত নামাযে এ থেকে বিরত থাকা হাদীস দ্বারা প্রমাণিত আছে। 


৪) %‏ الثیا 
রা লাবা‏ 
মক্কায় অবতীর্ণ ঃ সিরাত‏ | 










RH ০8591 
| کہ‎ E সিএ ৬ [জা 
ই 5 ہے‎ ETE 

E EEE ৫4 655 ۹ 24554 
EE হারে তাতে کت‎ 
و ا‎ lc 7 سس سے رق لد‎ 





E ET 
WSs SESE pale SUM Lr) 
65965995525 0 
) ৪৬১৬ He 9045 تل لتقت م مار لابق وا‎ 2106 

টি 
না 
امارماف الگا امم من نافاہ‎ 


সূরা নাবা 7 ৬৭১ 


00 2%) رورش‎ ১৬ ৩৫ 
১০ و 2 و‎ তে 





পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুর 


(১) তারা পরস্পরে কি বিষয়ে জিড্ঞাসাবাদ করবে? (২) মহাসংবাদ সম্পর্কে, 
(৩) যে সম্পর্কে তারা. মতানৈক্য করে। (8) না, সত্বরই তারা জানতে পারবে, (৫) 
অতঃপর না, সত্বর তারা জানতে পারবে। (৬) আমিকি করিনি ভূমিকে বিছানা (৭) এবং 
পর্বতম্মালাকে পেরেক? (৮) আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, (৯) তোমা- 
দের নিদ্রাকে করেছি ক্লান্তিদূরকারী, (১০) রান্রিকে করেছি আবরণ, (১১) দিনকে 
করেছি জীবিকা অর্জনের সময়, (১২) নির্মাণ করেছি তোমাদের মাথার উপর মজবুত 
সপ্ত আকাশ, (১৩) এবং একটি উজ্জ্রল প্রদীপ সু্টি করেছি । (১৪) আমি জলধর 
মেঘমালা থেকে প্রচুর রৃন্টিপাত করি, ১৫) খাতে তদ্দ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ (১৬) 
ও পাতাঘন উদ্যান। (১৭) নিশ্চয় বিচার দিবস নিধারিত রয়েছে। (১৮) যেদিন শিংগায় 
ফাঁক দেওয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে, (১৯) আকাশ বিদীর্ণ হায় তাতে 
বহু দরজা সূষ্টি হবে (২০) এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে। (২১) 
নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে, (২২) লীমালংঘনকারীদের আশ্রয়স্থলরূপে । (২৩) 
তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে। (২৪) তথায় তারা কোন শীতল বস্তু 
এবং পানীয় আস্বাদন করবে নাঃ (২৫) কিন্তু ফুটন্ত পানি ও পঁজ পাবে । (২৬) পরিপূর্ণ 
প্রতিফল হিসেবে ۱ (২৭) নিশ্চয় তারা হিসাব-নিকাশ আশা করত না। (২৮) এবং 
আর্মার আয়াতসমূহতে পুরোপুরি মিথ্যারোপ করত । (২৯) আমি সবকিছুই লিপিবদ্ধ 
করে সংরক্ষিত করেছি। (৩০) অতএব তোমরা আস্বাদন কর, আমি কেবল তোমাদের 
শাস্তিই রদ্ধি করব। (৩১) পরহেযগারদের জন্য রয়েছে সাফল্য (৩২) উদ্যান, আঙ্গুর 
(৩৩) সমবয়স্কা, পূর্ণ যৌবনা তরুণী (৩৪) এবং পূর্ণ পানপান্র । (৩৫) 8 5 
অসার ও মিথ্যা বাক্য শুনবে না। (৩৬) এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত 
দান,(৩৭) যিনি নভোমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তা সবকিছুর পালনকর্তা, দয়াময়, 
কেউ তার সাথে কথার অধিকারী হবে না। (৩৮) যেদিন রূহ ও ফিরিশতাগণ সারিবদ্ধ- 
ভাবে দীড়াবে। দয়াময় আল্লাহ্‌ যাকে অনুমতি দিবেন, সে ব্যতীত কেউ কথা বলতে পারবে 
না এবং সে সত্যকথা বলবে । (৩৯) এই দিবস সত্য। অতঃপর যার ইচ্ছা, লে তার পালন- 
কর্তার কাছে ঠিকানা তৈরী করুক । (8০) আঁমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক 
করলাম, যেদিন মানুষ প্রত্যক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফির বলবে 1 
হায়, আফনসোস---আমি ঘদি মাটি হয়ে যেতাম! 





তফসীরের সার-সংক্ষেপ 
তারা (কিয়ামত অস্বীকারকারীরা ) কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করে? তারা সেই 


৬৭২ তফসীরে মা"আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


মহা ঘটনার অবস্থা জিজ্ঞাসা করে, যে বিষয়ে তারা (সত্যপন্থীদের সাথে) মতবিরোধ 
করে। (অর্থাৎ কিয়ামত সম্পর্কে। জিজ্ঞাসা করার অর্থ অস্থীকারের ছলে জিক্ভাসা করা। 
এইপ্রশ্ন ও জওয়াবের উদ্দেশ্য বিষয়টির দিকে মনোযোগ আকৃষ্ট করা এবং গুরুত্ব প্রকাশ 
করার উদ্দেশ্যে প্রথমে অস্পম্ট রেখে পরে তফসীর করা হয়েছে। অতঃপর বলা হয়েছে 
যে, তাদের এই মতবিরোধ ভ্রান্ত । তারা যে মনে করে-_কিয়ামত আসবে না) কখনও এরূপ 
নয় (বরং কিয়ামত আসবে এবং) তারা সত্বরই জানতে পারবে। (অর্থাৎ দুনিয়া থেকে 
বিদায় নেওয়ার পর যখন তারা আযাবে পতিত হবে, তখন প্রকৃত সত্য এবং কিয়ামতের 
সত্যতা তাদের কাছে উদ্‌ঘাটিত হয়ে যাবে। আমি পুনশ্চ বলছি তারা যে মনে করে-_- 
কিয়ামত আসবে না) কখনও এরূপ নয় (বরং আসবে এবং ১ সত্বরই তারা জানতে 
পারবে। (ফাফিররা যেহেতু কিয়ামত অসম্ভব মনে করে, তাই অতঃপর তার সম্ভাব্যতা 
ও বাস্তবতা বর্ণনা করা হয়েছে যে, একে অসম্ভব মনে করলে আমার কুদরত ও শক্তি- 
সামর্থ্যের অস্বীকৃতি জরুরী হয়ে পড়ে। আমার কুদরতকে অস্বীকার করা বিস্ময়কর 
বটে। কেননা) আমি কি করিনি ভূমিকে বিছানা এবং পর্বতমালাকে (ভূমির) পেরেক £ 
(অর্থাৎ পেরেকের মত করেছি। কোন কিছুতে পেরেক মেরে দিলে যেমন তা স্থানচ্যুত 
হয় না, তেমনি ভূমিকে পর্বতমালার মাধ্যমে স্থিতিশীল করে দেওয়া হয়েছে। এছাড়া আমি 
কুদরতের আরও নিদর্শন প্রকাশ করেছি। সেমতে) আমিই তোমাদেরকে জোড়া জোড়া 
(অর্থাৎ নর ও নারী) সৃষ্টি করেছি। তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রামের 5۱ আমিই 
রাত্রিকে আবরণ করেছি। আমিই দিবসকে জীবিকার সময় করেছি। আমিই তোমাদের 
উধের্ব মজবুত সপ্ত আকাশ নির্মাণ করেছি। আমিই (আকাশে) এক উজ্জল প্রদীপ সৃষ্টি 


خر ہر سے می تی ضرا سے 


4 
করেছি (অর্থাৎ পূর্য। অন্য আয়াতের আছে و جعل الشمس سرا چا‎ ( 275 57 


মঘমালা থেকে প্রচুর বারি বর্ষণ করি, যাতে তদ্দ্বারা শস্য, উত্ভিদ, পাতাঘন উদ্যান উৎপন্ন 
করি। (এগুলো থেকে আমার অপার শক্তি-সামর্থ্য প্রকাশ পায়। অতএব, কিয়ামতের 
ব্যাপারে আমার শক্তিকে কেন অস্বীকার করা হয়? অতঃপর কিয়ামতের বাস্তবতা বণিত 
হচ্ছে 8) নিশ্চয় বিচার দিবস নির্ধারিত আছে। (অর্থাৎ) যখন শিংগায় ফুঁক দেওয়া 
হবে এবং তোমরা দলে দলে সমাগত হবে (অর্থাৎ প্রত্যেক উম্মতের পৃথক পৃথক দল 
হবে। এরপর মু'মিন, কাফির, সৎ কর্মপরায়ণ, অসৎ কর্মপরায়ণ সবাই পৃথক পৃথক দলে 
কিয়ামতের ময়দানে উপস্থিত হবে)। আকাশ বিদীর্ণ হয়ে তাতে অনেক দরজা হয়ে যাবে 


(অর্থাৎ অনেক দরজা খুলে দিলে যেমন অনেক জায়গা খুলে যায়, তেমনি আকাশের 

অনেক জায়গা খুলে যাবে। সুতরাং কথাটি তুলনা হিসেবে বলা হয়েছে। বস্তুত দরজা 

তো আকাশে এখনও আছে---একথা বলে আর আপত্তি তোলা যাবে না। এই খোলা ফেরে- 
3 بی ہے‎ Ie 


শতাদের অবতরণের জন্য হবে। সুরা ফোরকানে একেই ৪ ৮০৬৯) 8৯৯৭ বলে 5 


করা হয়েছে)। এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে (যেমন অন্য আয়াতে 
GLA HB #۶ ۸ ۱ 
کلییا مھیلا‎ বলা হয়েছে। ঘটনা দ্বিতীয়বার ফ্‌ক দেওয়ার সময় সংঘটিত 


سے سے 


সূরা নাবা ۱ ৬৭৬ 


হবে। তবে পর্বতমালা চালনার ঘটনাটি যে জায়গায় বর্ণিত হয়েছে, সবখানেই উভয়বিধ 
সম্ভাবনা রয়েছে---দ্বিতীয় বার ফঁক দেওয়ার পরেও হতে পারে এবং প্রথমবার ফুঁক দেওয়ার 
পরেও হতে পারে। দ্বিতীয় ফঁকের পর দুনিয়ার সবকিছু পুনরায় নিজস্ব আকৃতি ধারণ 
করবে। হিসাবের সময় হলে পর্বতমালাকে ভুমির সমান করে দেওয়া হবে, যাতে ভুমির উপর 
কোন আড়াল না থাকে এবং একই সমতল ভুমি দৃষ্টিগোচর হয়। প্রথম ফুঁকের মূল 
উদ্দেশ্যই সবকিছু ধ্বংস করা । প্রথম ফাঁক থেকে দ্বিতীয় ফঁক পর্যত্ত সময়কে একই 
দিন ধরে নিয়ে সেই দিনকে সব ঘটনার সময় বলা হয়েছে। অতঃপর এই বিচার দিবসের 
বিচার বর্ণনা করা হয়েছে) নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে (অর্থাৎ আযাবের ফেরেশতা- 
গণ ও'ত পেতে থাকবে যে, কাফির আসলেই তাকে ধরে আযাব দেওয়া শুরু করবে। এটা) 
অবাধ্যদের আশ্রয়স্থল । তারা তথায় অশেষকাল পর্যন্ত অবস্থান করবে । তারা তথায় 
কোন শীতলবস্ত (অর্থাৎ আরামদায়ক বস্তু) এবং পানীয় আস্বাদন করবে না (ফলে তুষ্ণা 
নিবারিত হবে না) কিন্তু ফুটন্ত পানি ও পুজ পাবে। এটা (তাদের ) পুরোপুরি ۱ 
(যে সব কাজের এটা প্রতিফল তা এই যে) তারা (কিয়ামতের) হিসাব-নিকাশ আশা করত 
না এবং (হিসাব-নিকাশ ও অন্যান্য সত্য বিষয় সম্থলিত) আমার আয়াতসমূহতে মিথ্যা- 
রোপ করত। আমি (তাদের কর্মসমূহের মধ্যে) সবকিছুই (আমলনামায় ) লিপিবদ্ধ করে 
সংরক্ষিত করেছি। অতএব (এসব কর্ম সম্পর্কে তাদেরকে অবহিত করে বলা হবে ۶ এখন 
এসব কর্মের) স্বাদ আস্বাদন করঃ আমি কেবল তোমাদের শাস্তিই রদ্ধি করব। (অতঃপর 
মুমিনদের ফয়সালা উল্লেখ করা হয়েছে।) নিশ্চয় আল্লাহ্‌ভীরুদের জন্য রয়েছে সাফল্য 
অর্থাৎ (আহার ও ভ্রমণের জন্য ) উদ্যান (তাতেও নানারকম ফলমূল থাকবে ১ 5 
(গুরুত্ব প্রকাশ করার জন্য বিশেষভাবে এর উল্লেখ করা হয়েছে। মনোরঞ্জনের জন্য) সম- 
বয়স্কা পূর্ণ যৌবনা তরুণী এবং (পান করার জন্য) পরিপূর্ণ পানপান্র। তারা তথায় অসার 
ও মিথ্যা বাক্য শুনবে না। (কেননা তথায় এগুলো থাকবে না ا(‎ এটা প্রতিদান, খা আপনার 
পালনকর্তার পক্ষ থেকে যথেষ্ট পুরস্কার ---যিনি নভোমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভরের মধ্যবতী 
সবকিছুর মালিক,(বিনি)দয়াময়। কেউৎস্বেচ্ছায্ন)তার সাথে কথা বলার অধিকারী হবে না। 
যেদিন সকল রাহ ধারী ও ফেরেশতা (অল্লাহ্‌্র সামনে ) সারিবদ্ধভাবে দী়াবে, (সেদিন ) দয়া- 
ময় আল্লাহ্‌ যাকে (কথা বলার ) অনুমতি দিবেন, সে ব্যতীত কেউ কথা বলতে পারবে না এবং সে 
ঠিক কথা বলবে। (ঠিক কথার অর্থ যে, যে কথার অনুমতি দেওয়া হবে, তাই বলবে অর্থাৎ 
কথা বলাও সীমিত হবে--যা ইচ্ছা, তা বলতে পারবে না। অতঃপর উল্লিখিত সব বিষয় 
বস্তুর সারমর্ম বলা হয়েছে )। এ দিবস নিশ্চিত । অতএব যার ইচ্ছা সে তার পালনকর্তার 
কাছে (নিজের ) ঠিকানা তৈরী করুক ( অর্থাৎ ভাল ঠিকানা পেতে হলে ভাল কাজ করুক । 
লোকসকল) আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম । ( এই শাস্তি এমন 
দিনে সংঘটিত হবে) যেদিন প্রত্যেক মানুষ তার কৃতকর্ম (সামনে উপস্থিত ) দেখে নিবে 
এবং কাফ্রির (পরিতাপ করে ) বলবে $ হায়, আমি যদি মাটি হয়ে যেতাম ! তোহলে 5 
থেকে বেঁচে যেতাম। চতুষ্পদ জন্তদেরকে ঘখন মৃত্তিকায় পরিণত করে দেওয়া হবে, তখন 
কাফিররা একথা বলবে )। ) 
سے چا‎ 


৬৭৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 
আনুষঙ্গিক জাতব্য বিষয় 


€ 60 سم سم من پر ے 


৮৬৪ (৮-__অর্থাৎ তারা কি বিষয়ে পরস্পরে জিজ্ঞাসাবাদ করছে? অতঃপর‏ لو ن 


| A م ی عم م۸‎ 
IR নিজেই উত্তর দিয়েছেন £  -ميظعلأ لياع النباء‎ শব্দের অর্থ মহা খবর। 


এখানে মহা খবর বলে কিয়ামত বোঝানো হয়েছে। আঁয়াতের অর্থ এই ঘে, মন্কাবাসী 
কাফিররা কিয়ামত সম্পর্কে সওয়াল-জওয়াব করছে, যে সম্পর্কে তাদের মধ্যে মতভেদ 
আছে। | 


হযরত ইবনে আব্বাস রো) থেকে বগিত আছে, কোরআনের অবতরণ শুরু হলে 
মক্কার কাফিররা তাদের বৈঠকে বসে এ সম্পর্কে মতামত ব্যক্ত করত। কোরআনে কিয়া- 
মতের আলোচনাকে অত্যধিক গুরুত্ব দেওয়া হয়েছে অথচ এটা তাদের মতে একেবারেই 
অসম্ভব ছিল। তাই এ সম্পর্কে অধিক পরিমাণে আলোচনা চলত। কেউ একে সত্য মনে 
করত এবং কেউ অস্বীকার করত। তাই আলোচ্য সুরার শুরুতে কাফিরদের অবস্থা উল্লেখ 
করে কিয়ামতের সম্ভাব্যতা আলোচনা করা হয়েছে । কিয়ামত সম্পর্কে কাফিররা যেসব 
খটকা ও আপত্তি উত্থাপন করত, সেগুলোর জওয়াব দেওয়া হয়েছে। কোন কোন তফসীর- 
কারক বলেন যে, কাফিরদের এই সওয়াল ও জওয়াব তথ্যানুসন্ধানের উদ্দেশ্যে নয় বরং 
ঠাট্টা-বিদূপ করার উদ্দেশ্যে ছিল । কোরআন পাক এর জওয়াবে একই বাক্যকে তাকীদের জন্য 


س و سر حر رص لم ATTA Bre 3 তা‏ 


দুবার উল্লেখ করেছে--- كلا سهعلمو رى ثم کلا سهعلمو ن‎ e 


বিষয়টি সওয়াল-জওয়াব, আলোচনা ও গবেষণার মাধ্যমে হৃদয়ঙ্গম হবে না বরং এটা 
যখন সামনে উপস্থিত হবে, তখনই এর স্বরাপ জানা যাবে । এর নিশ্চিত বিষয়ে বিতর্ক, প্রশ্ন ও 
অস্বীকারের অবকাশ নেই। অতিসত্বর অর্থাৎ মৃত্যুর পর পরজগতের বস্তুসমূহ দৃষ্টিতে ভেসে 
উঠবে এবং সেখানকার ভয়াবহ দৃশ্যাবলী দৃষ্টিগোচর হয়ে যাবে। তখন কিয়ামতের স্বরূপ 
খুলে যাবে। এরপর আল্লাহ্‌ তা'আলা স্বীয় অপার শক্তি, প্র্তা ও কারিগরির কয়েকটি দৃশ্য 
উল্লেখ করেছেন, দ্দ্বারা প্রমাণিত হয় ষে, তিনি সমগ্র বিশ্বকে একবার ধ্বংস করে পুনরায় 
তদ্রপই সৃষ্টি করতে সক্ষম। এ সম্পর্কে ভূমি ও পর্বতমালা সৃষ্টি এবং নর ও নারীর যুগলের 
আকারে মানব সুষ্টির কথা বর্ণনা করেছেন। এরপর মানুষের সুখ, স্বাস্থ্য ও কাজ-কারবারের 


এটি পতি লাগ 


উপযুক্ত পরিবেশ সুষ্টির কথা উল্লেখ করেছেন। এ ব্যাপারে একটি বাক্য এইযে, جعلنا‎ 


۰ 


مړ ع ر پر পাটি‏ 0 


৩০ ৬৮৯ শব্দটি ০৮ থেকে উদ্ভূত । এর অর্থ কমানো, কর্তন‏ نو مکم سپا تا 


করা। নিদ্রা মানুষের চিন্তাভাবনাকে কর্তন করে তার অন্তর ও মস্তিফকে এমন স্বস্তি ও শাস্তি 


کہ 


সুরা নাবা | ৬৭৫ 


দান করে, যার বিকল্প দুনিয়ার কোন শাস্তি হতে পারে না। একারণেই কেউ কেউ ৬১ 71۔سبا‎ 
অর্থ করেছেন সুখ, আরাম । 

নিদ্রা খুব বড় নিয়ামত £ এখানে আল্লাহ্‌ তা'আলা মানুষকে যুগলাকারে সৃষ্টি 
করার কথা উল্লেখ করার পর তার আরামের সব উপকরণের মধ্য থেকে বিশেষভাবে নিদ্রার 
কথা উল্লেখ করেছেন। চিন্তা করলে বোঝা যায় এটি এক বিরাট নিয়ামত । নিদ্রাই মানুষের 
সব সুখের ভিভি। এই নিয়ামতটি আল্লাহ্‌ তা'আলা সমগ্র সৃষ্টির জন্য ব্যাপক করে দিয়েছেন । 
ফলে ধনী-্দরিদ্র, পণ্ডিত-মূর্খ, রাজা-প্রজা সবাই এই ধন সমহারে একই সময়ে প্রাপ্ত হয় 
বরং বিশ্বের পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায় যে, গরীব ও শ্রমজীবী মানুষ এই নিয়ামত 
যে পরিমাণে লাভ করে, ধনাত্য ও এ্রশ্্যশালীদের ভাগ্যে তা ঘটে না। তাদের কাছে সুখের 
সামগ্রী, সুখের বাসগুহ, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, নরম তোষক, নরম বালিশ ইত্যাদি সবই 


থাকে, ষা দরিদ্ররা কদাচ চোখেও দেখে না কিন্তু নিদ্রা এসব তোষক, বালিশ অথবা প্রাসাদ- 


বাংলোর অনুগামী নয়। এটা তো আল্লাহ্‌ তা'আলার এমন এক নিয়ামত, যা সরাসরি তাঁর 
কাছ থেকেই আসে। মাঝে মাঝে নিঃস্ব সম্বলহীন ব্যক্তিকে কোন শহ্যা-বালিশ ছাড়াই উন্মুক্ত 
আকাশের নিচে এই নিয়ামত প্রচুর পরিমাণে দান করা হয় এবং মাঝে মাঝে সম্পদশালীদেরকে 
দান করা হয় না। তারা নিদ্রার বটকা সেবন করে এই নিয়ামত লাভ করে এবং প্রায়শ 
এই বটিকাও নিদ্রা আনম্ননে ব্যর্থ হয়। চিন্তা করুন, এর চেয়ে বড় নিয়ামত এই যে, এই নিদ্রা 
কেবল বিনা মূল্যে ও বিনা পরিশ্রমেই মানুষ, জন্ত নিবিশেষে সবাইকে দান করা হয়নি বরং 
আল্লাহ্‌ তাআলা স্বীয় অপার অনুগ্রহে এই নিয়ামতটি বাধ্যতাম্লক করে দিয়েছেন। মানুষ 
মাঝে মাঝে কাজের আধিক্যের দরুন সারারান্রি জেগে কাজ করতে চায়-কিন্তু আল্লাহ্‌র অনুগ্রহ 
তার উপর জোরেজবরে নিদ্রা চাপিয়ে দেন, যাতে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় এবং সে 
আরও অধিক কাজের শক্তি অর্জন করে। অতঃপর এই নিদ্রারূপী মহা অবদানের পরিশিষ্ট 


سے পাস পা ডি পাশা‏ ع ار 


বর্ণনা করা হয়েছে যে, ৬ جعلنا اللیل لہا‎ 5 অর্থাৎ আমি রাত্রিকে করেছি | 


এতে ইঙ্গিত করা হয়েছে ষে, স্থভাবত মানুষের নিদ্রা তখন আসে, যখন আলো অধিক না থাকে, 
চতুদিকে নীরবতা বিরাজ করে এবং হট্টগোল না থাকে। আল্লাহ্‌ তা'আলা রান্তরিকে আবরণ 
বলে ঈশারা করেছেন ঘষে, তিনি তোমাদেরকে কেবল নিদ্রাই দেননি বরং সারা বিশ্বে নিদ্রার 
উপযুস্ত' পরিবেশও সৃষ্টি করেছেন। প্রথমে রান্রির অন্ধকার সৃষ্টি করেছেন, অতঃপর 
সমস্ত মানুষ ও জন্ত-জানোয়ারকে একই সময়ে নিদ্রা দিয়েছেন। বলা বাহুল্য, সবাই এক- 
যোগে নিদ্রা গেলেই চারদিকে পূর্ণ নিস্তব্ধতা বিরাজ করবে। নতুবা অনান্য কাজের ন্যায় নিদ্রার 
সময়ও যদি বিভিন্ন মানুষের জন্য বিভিন্নরূপ হত; তবে কেউ পূর্ণ শান্তিতে নিদ্রা যেতে পারত 
না। 


পটে ene‏ سے سے ص 


এরপর বলা হয়েছে ৫ جعلنا النها ر معا‎ মানুষের সুখ ও শান্তির জন্য 


প্লয়োজনীয় আহার্য দ্রব্যাদির সরবরাহও নিতান্ত জরুরী। নতুবা নিদ্রা সাক্ষাৎ মৃত্যু হয়ে 


৬৭৬ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


দি সারাক্ষণ রাল্লিই থাকত এবং মানুষ কেবল নিদ্রাই ষেত, তবে এসব দ্রব্য কিরূপে‏ بب 
অজিত হত। এর জন্য চেষ্টা, পরিশ্রম ও দৌড়াদৌড়ি জরুরী, যা আলোকোজ্জ্বল পরিবেশে‏ 
সম্ভবপর। তাই বলা হয়েছেঃ তোমাদের সুখকে পূর্ণতা দান করার জন্য আমি কেবল.‏ 
রাত্রি ও তার অন্ধকার সৃষ্টি করিনি বরং একটি আলোকোজ্জ্বল দিনও দিয়েছি, যাতে‏ 
তোমরা কাজ-কারবার করে জীবিকা নির্বাহ করতে পার । অতঃপর মানুষের সুখের‏ 
সেই উপকরণ উল্লেখ করা হয়েছে, যা আকাশের সাথে সম্পর্কযুক্ত । তন্মধ্যে সর্ববৃহৎ‏ 


ZZ OG Pr AAT পি 


উপকারী বস্তু হচ্ছে সূর্যের আলো। বলা হয়েছেঃ এ ]15و جعلنا سراجا و ها‎ আমি 


একটি প্রোজ্জল প্রদীপ সৃষ্টি করেছি। এর পর মানুষের সুখের প্রয়োজনে আকাশের নিচে 
সুজিত বস্তুসমূহের মধ্যে সর্বাধিক প্রয়োজনীয় বস্তু মেঘমালার কথা উল্লেখ করা হয়েছে। 
৩৮৮৩ পাস পাচ্ছ তা 


4 7 2 AIA তা 
مصران_و | نز لنا من المعصرا ن ماء تد چا‎ শব্দটি 8/৯৭-এর বহুবচন । 


এর অর্থ জলে পরিপূর্ণ মেঘমালা । এ থেকে জানা গেল যে, মেঘমালা থেকে বৃষ্টি বষিত হয়। 
কোন কোন আয়াতে আকাশ থেকে বষিত হওয়ার কথা আছে। তাতে আকাশের অর্থ আকাশের 


শন্যমণ্ডল । এই অর্থে ৪৬৭ শব্দের ব্যবহার কোরআনে প্রচুর পরিমাণে রয়েছে এছাড়া 
একথাও বলা খায় যে, কোন সময় সরাসরি আকাশ থেকেও বৃষ্টি বষিত হতে পারে । এটা 
অস্বীকার করার কোন কারণ নেই। এসব কারিগরি ও নিয়ামত উল্লেখ করার পর আবার 
আসল বিষয়বস্ত কিয়ামতের প্রসঙ্গ আনা হয়েছে । 


ALTA مس‎ 


۱ ۱ تا مم 1 তারা‏ رص / 
অর্থাৎ বিচারের দিন মানে কিয়ামত নিদিষ্ট সময়ে‏ آن ہوم الفصل کا ن میتا تا 


আসবে। তখন এই বিশ্ব বিলুপ্ত হয়ে খাবে এবং শিংগায় ফু কার দেওয়া হবে। অন্যান্য আয়াত 
থেকে জানা যায় যে, দুইবার শিংগায় ফুঁৎকার দেওয়া হবে। প্রথম ফুঁৎকারের সাথে সাথে সমগ্র 
বিশ্ব ধ্বংসপ্রাপ্ত হবে এবং দ্বিতীয় ফুঁকারের সাথে সাথে পুনরায় জীবিত ও প্রতিষ্ঠিত হয়ে 
যাবে। এসময় বিশ্বের পূর্ববর্তী ও পরবর্তী সব মানুষ দলে দলে আল্লাহ্‌র সকাশে উপস্থিত ۱ 
হযরত আব্‌ ঘর গিফারী রো)-র রেওয়ায়েতে রসূলুল্লাহ্‌ (সা )টবলেনঃ কিয়ামতের দিন মানুষ 
তিন দলে বিভক্ত হবে। একদল উদরপৃতি ও পোশাক পরিহিত অবস্থায় সওয়ারীতে সওয়ার 
হয়ে হাশরের ময়দানে আসবে ৷ দ্বিতীয় দল পায়ে হেঁটে আগমন করবে এবং তৃতীয় দলকে উপুড় 
অবস্থায় পায়ে ধরে টেনে হাশরের ময়দানে আনা হবে।-( মাখহারী) কোন কোন রেওয়ায়েতে 
আয়াতের তফ্চসীরে দশ দল হবে বলা হয়েছে । কেউ কেউ বলেন $ নিজ নিজ কর্ম ও চরিত্রের 
দিক দিয়ে তাদের দল হবে অসংখ্য । এসব উক্তির মধ্যে কোন বৈপরীত্য নেই । 


£€ ee ক তা কারণ حر و‎ A eur 


৩০১৩ এ উকতা ০ 27 অর্থাৎ ষে পাহাড়কে আজ অটল ও‏ سو ہا 


অনড় হওয়ার ব্যাপারে দৃষ্টাত্তস্বরূপ পেশ করা হয়, সেই পাহাড় স্বস্থান থেকে বিচ্যুত 


সুরা নাবা ৬৭৭ 


হয়ে তুলার ন্যায় উড়তে থাকবে। ৮১1) -এর শাব্দিক অর্থ চলে যাওয়া। মরুভূমির যে 
বালু কাস্তৃপ দূর থেকে পানির ন্যায় ঝলমল করতে থাকে তাকেও ১17 -এ কারণে বলা 
হয় যে, কাছে গেলেই তা অদৃশ্য হয়ে যায়।---(সেহাহ্‌, রাগিব) 


ZZ AN Ne eel JY 


০ ৩৮১ ৬ ৮৪৯ ৩ 1ষে স্থানে বসে কারও দেখাশোনা অথবা‏ صا دا 
গা পর‏ 


অপেক্ষা করা হয়, তাকে 1০৮০) বলাহয়। এখানে জাহান্নামের অর্থ জাহান্নামের 
পুল তথা পুলসিরাত। সওয়াবদাতা ও শাস্তিদাতা উভয় প্রকার ফেরেশতা এখানে অপেক্ষা 
করবে । জাহাম্নামীদেরকে শাস্তিদাতা ফেরেশতারা পাকড়াও করবে এবং জান্নাতীদেরকে 
সওয়াবদাতা ফেরেশতারা তাদের গন্তব্য স্থানে নিয়ে বাবে । মোখহারী) 

হযরত হাসান বসরী রে) বলেনঃ জাহান্নামের পুলের উপর পরিদর্শক ফেরেশতাগণের* 
চৌকি থাকবে । যার কাছে জান্নাতের ছাড়পত্র থাকবে, তাকে অগ্রে যেতে দেওয়া হবে এবং 
যার কাছে এই ছাড়পত্র থাকবে না তাকে আটকিয়ে রাখা হবে ।-_( কুরতুবী ) 


نو عرسری م ص তা‏ و পান‏ ےم 6 . i2? LA‏ 

উভয়‏ خبر 35؟] جی-آن جهنم کا نت مرصا دا وی للطا غهیی سابا 
7 ۳ ہے ت 

বাক্যের অর্থ এই যে, প্রত্যেক সৎ ও অসৎকে জাহান্নামের পুলের উপর দিয়ে ষেতে হবে এবং 
জাহান্নাম সীমালংঘনকারীদের আবাসস্থল । (১১৪0৮ শব্দটি طا غی‎ এর বহুবচন এবং 
طفھاں‎ থেকে উদ্ভূত। অর্থাৎ অবাধ্যতা করা। (5 0৪ এমন লোককে বলা হয়। যে 
অবাধ্যতায় সীমা ছাড়িয়ে যায়। ঈমান না থাকলেও এটা হতে পারে । তাই এখানে طاغی‎ 
অর্থ কাফির । কু-বিশ্বাসী, পথভ্রষ্ট মুসলমানদের সেই দলও অর্থ হতে পারে, যারা কোর- 


আন ও সুন্নাহর সীমা ডিজিয়ে যায় । যদিও প্রকাশ্যভাবে কুফর অবলম্বন করে ٠ 
রাফেষী, খারেজী ও মৃতাখিলা সম্পুদায় !---(মাষহারী ) 


পান তা FA‏ مم 


৯ ॥ শব্দটি 2৯ } -এর বহুবচন। অর্থ‏ -لابئهن فیها | حشا با 


অবস্থানকারী । ৮ ৯০ শব্দটি £৮১১ -এর বহুবচন । অর্থ সুদীর্ঘ সময়। ইবনে 
জরীর হযরত আলী রো) থেকে এর পরিমাণ আশি বছর বর্ণনা করেছেন, মার প্রত্যেক বছর 
বার মাসের, প্রত্যেক মাস পলিশ দিনের এবং প্রত্যেক দিন এক হাজার বছরের । এভাবে প্রায় 
দুই কোটি আটাশি বছরে এক ৬৪৯. হয়। অপর কয়েকজন সাহাবী এর পরিমাণ আশির 
পরিবর্তে সত্তর বছর বলেছেন। অবশিষ্ট হিসাব পূর্বের ন্যায় ।----( ইবনে-কাসীর) কিন্ত 
মসনদে বাঘষারে হযরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর রো) বণিত রেওয়ায়েতে রসুলুল্লাহ্‌ (সা) 
বলেনঃ ۱ 
احقا با ر الحاقب بشع‎ জট এ لاپخرے احد کم من الفا رحتی‎ ' 
- و لما لون سنڈ کل سنا ثللما ة و سنون یوسا مما تعد ون‎ 


৬৭৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


তোমাদের যাকে গোনাহের সাজায় জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাকে কয়েক হুক্বা 
জাহান্নামে অবস্থান না করা পর্যন্ত বের করা হবে না। এক হক্বা আশি বছরের কিছু বেশী 
এবং এক বছর তোমাদের বর্তমান হিসাব অনুধায়ী ৩৬০ দিনের হবে ।-€ মাষহারী ) 


এই হাদীসটি আলোচ্য আয়াতের তফসীর না হলেও এতে ب‎ ৩, | শব্দের অর্থ 


বণিত আছে। অপরদিকে কয়েকজন সাহাবী থেকে এ সম্পর্কে প্রত্যেক দিন এক হাজার 
বছরের বণিত আছে। যদি এটাও রসুলুল্লাহ (সা)-রই উক্তি হয়, তবে এর অর্থ এই যে, 
হাদীসের মধ্যে বিরোধ আছে। এই বিরোধ আসা অবস্থায় কোন এক অর্থ নিশ্চিতভাবে 
নেওয়া খায় না। তবে উভয় হাদীসের অভিন্ন বিষয়বন্ত এই যে, হক্বা অত্যন্ত দীর্ঘ সময়কে 


বলা হয়। একারণেই ইমাম 7 ১৬৯ -এর অর্থ করেছেন ১৬৭ 0০1) 9৯ ও 


অর্থাৎ উপর্যুপরি বহু বছর । 

জাহান্নামে চিরকাল বসবাস সম্পর্কে আপত্তি ও জওয়াব $ TTT পরিমাণ ঘত 
দীর্ঘই হোক, তা সীমিত, অনত্ত নয়। এ থেকে বোঝা যায় যে, এই সুদীর্ঘ সময়ের পর 
কাফির জাহান্নামীরাঙ জাহান্নাম থেকে বের হয়ে আসবে। অথচ এটা কোরআনের অন্যান্য 


পাকে তাক‏ سر یر 


স্পস্ট আয়াতের পরিগন্থী। ষে সব আয়াতে 1১81 85১ ০৪ ১১১ বলা হয়েছে। এর 


ভিত্তিতেই উম্মতের ইজ্মা হয়েছে ঘষে, জাহাম্নাম কখনও ধ্বংস হবে না এবং কাফিররা 
কখনও জাহান্নাম থেকে বের হবে না। | 

সুদ্দী হযরত মুররা ইবনে আবদুল্লাহ্‌ রো) থেকে বর্ণনা করেন £ মি জাহান্নামী- 
দেরকে সংবাদ দেওয়া হয় ষে, জাহান্নামে তাদের অবস্থান সারা বিশ্বের কংকরের সম্মান 
হবে, তবে এতেও তারা আনন্দিত হরে। কারণ, কংকরের সংখ্যা অগণিত হলেও সীমিত। 
ফলে একদিন না একদিন আখাব থেকে নিষ্কৃতি পাওয়া ۱ যদি একই সংবাদ জান্নাতী- 
দেরকে দেওয়া হয়, তবে তারা দুঃখিত হবে। কেননা, কংকরের সমান মেয়াদ গত 
দীর্ঘই হোক না কেন, সেই মেয়াদের পর তারা জান্নাত থেকে বহিষ্কৃত হবে।-( মাখহারী ) 


সার কথা, আলোচ্য আয়াতের ৮ ৮০! শব্দ থেকে বোঝা হায় ষে, কয়েক হুক্বা 


অতিবাহিত হলে পরে জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হয়ে আসবে। এই অর্থ অন্য 
সব আয়াত, হাদীস ও ইজমার পরিপন্থী হওয়ার কারণে ধতব্য নয়। কেননা, এই আয়াতে 
কয়েক হুক্বার পরে কি হবে, তার বর্ণনা নেই। এতে শুধু উল্লেখ আছে যে, তারা কয়েক 
হুক্বা জাহান্নামে থাকবে। এ থেকে জরুরী হয় না যে, কয়েক হক্বার পর জাহান্নাম থাকবে 
না অথবা তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনা হবে। এ কারণেই হযরত হাসান 
(রা) এই আয়াতের তফসীরে বলেন £ আয়াতে আল্লাহ্‌ তা'আলা জাহান্নামীদের জন্য 
কোন সময় ও মেয়াদ নিদিষ্ট করেননি, ষদ্দ্বারা তাদের জাহান্নাম থেকে বের হওয়া বোঝা 
যেতে পারে বরং উদ্দেশ্য এই যে, খন সময়ের এক অংশ অতিবাহিত হয়ে যাবে, 
তখন অন্য অংশ শুরু হয়ে ষাবে। এমনিভাবে তৃতীয় চতুর্থ অংশ করে অনস্তকাল পর্যন্ত 
তা অব্যাহত থাকবে। সায়ীদ ইবনে জুবায়ের (র) কাতার্দাহ্‌ থেকেও এই তঞ্ষসীরই 


সূরা নাবা ৬৭৯ 


বর্ণনা করেছেন যে, »» ৪ 1-এর অর্থ অনন্তকাল অর্থাৎ এক হুক্বা শেষ হলে দ্বিতীয় 
হক্বা শুরু হবে এবং এই ধারা অনন্তকাল পর্যন্ত অব্যাহত থাকবে ।--(ইবনে কাসীর) 


ইবনে কাসীর এখানে Jota বলে আরও একটি সম্ভাবনা বর্ণনা করেছেন। 
তাএইযে, ৬৬ ৬ -এর অর্থ কাফির না নেওয়া বরং মুসলমানদের এমন দল বোঝানো, 


যারা বাতিল আকীর্দার কারণে পথভ্রষ্ট দল বলে গণ্য হয়। হাদীসবিদগণের পরিভাষায় 
তাদেরকে প্ররত্তিবাদী বলাহয়। এমতাবস্থায় আয়াতের সারমর্ম হবে এই যে, ষে সব কালেমা 
উচ্চারণকারী তওহীদ পন্থী লোক বাতিল আকীদা রাখার কারণে কুফরের সীমা পর্যন্ত 
পৌছে গিয়েছে কিন্তু প্রকাশ্য কাফির নয়, তারা কয়েক হুকবা পর্যন্ত জাহান্নামে থাকার 
পর অবশেষে কালেমার বরকতে জাহান্নাম থেকে মুক্তি পাবে। কুরতুবী এই ব্যাখ্যাকে 
সম্ভবপর আখ্যা দিয়েছেন এবং মাষহারী এই ব্যাখ্যাই পছন্দ করেছেন। তিনি এর সমর্থনে 
মসনদে বাষর্ষার বণিত আবদুল্লাহ, ইবনে ওমর রো)-এর পূৃর্বোলেখিত হাদী সও পেশ করেছেন, 
215 27325 (সো) বলেছেন শে, কয়েক হুক্বা অতিবাহিত হওয়ার পর তারা জাহান্নাম 
থেকে নিষ্কৃতি পাবে। ) 


سے A I‏ سے سے ہم اک وړ ع 


কিন্তু আবূ হাইয়ান বলেন যে, পরবর্তী আয়াত (১ ৯0218) کا‎ 31 
۶ 0 পাত) ہے مگ یو ہع لم‎ 
8و حسا ہا و کل برا با یا ثنا کذا با‎ 7152 নাকচ করে দেয় যে, ৬৮৪ ৬ - 
এর অর্থ এখানে তওহীদ পন্থী 51975 55 ۱ কেননা, এই আয়াতে কিয়ামত অস্বীকার 
এবং আঁয়াতসমূহকে মিথ্যারোপ করার কথা পরিক্ষার বণিত আছে। এমনিভাবে 5 
হাইয়ান মুকাতিলের এই উক্ভিই প্রত্যাখ্যান করেছেন ঘষে, এই আয্মাতটি মনসূখ বা রহিত। 
একদল তফসীরকারক আলোচ্য আয়াতের তফসীর প্রসঙ্গে তৃতীয় একটি সম্ভাবনা 
রঃ Par পান ہہ دے_ے‎ 
বর্ণনা করেছেন। তা এই যে, এই আয়াতের পরবতী و تون نیھا بردا ولا‎ ১৪ لا‎ 


2 NZ LA “ GB পা 


৩০৪১ ৩১০৯ شرا با ا لا‎ আয়াতটি با‎ ০.1 থেকে ৬) ৬. ৬৫৬৯হবে। 


আয়াতের অর্থ এই হবে যে, সুদীর্ঘকাল পর্যন্ত তারা কোন শীতলদ্রব্য ও পানীয় আস্বাদন 
করবে না ফুটন্ত পানি ও পুঁজ ব্যতীত । এরপর সুদীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর তাদের এই 
দুরবস্থার পরিবর্তন হতে পারে এবং অন্য প্রকার আযাব হতে পারে । টি এমন ফুটন্ত 
পানি, খা মুখের কাছে আনা হলে গোশ্ত ত্বলে যাবে এবং পেটে গেলে ভিতরের নাড়ীভূড় 
ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠ ৬৫ জাহান্নামীদের ক্ষতস্থান থেকে নির্গত রক্ত, পুঁজ 


ইত্যাদি । 
£ ৫ পণ 


তাদেরকে ষে শাস্তি দেওয়া হবে, তা ন্যান্ন‏ 3۱55 »تس جز آ ء و فا نا قا 


৬৮০ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


ও ইনসাফের দৃষ্টিতে তাদের বাতিল বিশ্বাস ও কু-কর্মের অনুরূপ হবে। এতে কোন 
বাড়াবাড়ি হবে না। 


পপ ও دم‎ ও DAT ASA سم و‎ 


81১০ و قوا فلن نزید کم الا‎ ১১- অর্থাৎ তোমরা দুনিয়াতে যেমন কুফর 


ও অন্্ীকারে কেবল বেড়েই চলেছ---বাধ্যতামূলক মৃত্যুর সম্মুখীন না হলে আরও বেড়েই 
চলতে, তেমনিভাবে আজ আল্লাহ্‌ তা'আলা তোমাদের আষাব কেবল 1155 করবেন। 
অতঃপর কাফিরদের বিপরীতে মমিন মূর্তাকীদের সওয়াব ও জান্নাতের নিয়ামত বৰ্ণনা 
করা হয়েছে। . এসব নিয়ামত বর্ণনা করে বলা হয়েছে 8. 


رس 00 ں سس سے سے ۰۲ 


٤ عم سن ر ہی عطا ء حسا‎ | 1৯ অর্থা জান্নাতের এসব নিয়ামত মুমিনদের 


প্রতিদান এবং আপনার পালনকর্তার পক্ষ থেকে পর্যাপ্ত দান। এখানে জান্নাতের নিয়া" 
মতসমূহকে প্রথমে কর্মের প্রতিদান ও পরে আল্লাহ্‌র দান বলা হয়েছে। বাহ্যত উভয়ের 
মধ্যে বৈপরীত) আছে। কেননা, কোন কিছুর বিনিময়ে যা দেওয়া হয়, তাকে প্রতিদান এবং 
বিনিময় ছাড়াই পূরস্কারস্বরূপ যা দেওয়া হয়, তাকে দান বলা হয়। কোরআন পাক উভয় 
শব্দকে একন্র করে ইঙ্গিত করেছেন ঘে, জান্নাতে প্রবেশাধিকার এবং জান্নাতের নিয়ামত- 
সম্হ কেবল আকার ও বাহ্যিক দিক দিয়েই জান্নাতীদের কর্মের প্রতিদান-_ প্রকৃত প্রস্তাবে 
এগুলো খাঁটি আল্লাহ্‌র দান। কেননা, মানুষের কাজকর্ম তো সেসব নিয়ামতেরই প্রতি” 
দান হতে পারে না, মেগুলো তাকে দুনিয়াতে দান করা হয়। পরকালীন নিয়ামত অর্জন 
তো শুধু আল্লাহ্‌ তা'আলার অনুগ্রহ, কৃপা ও দান বৈ নয়। এক হাদীসে রস্লুল্লাহ্‌ (সা) 
বলেনঃ কোন ব্যক্তি শুধু তার কর্মের জোরে জান্নাতে যেতে পারে 5 পর্যন্ত আল্লাহ্‌ 
তা'আলার অনুগ্রহ না হয়। সাহাবায়ে কিরাম আর্য করলেন £ আপনিও কি? উত্তর 


হলঃ হ্যা, আমিও আমার কর্মের জোরে জান্নাতে যেতে পারি না। حسا با‎ শব্দে অর্থ, 
দ্বিবিধ হতে পারে --এক. এমন দান থা সংশ্লিষ্ট ব্যক্তির সমস্ত প্রয়োজনের জন্য যথেষ্ট ও 
পর্যাপ্ত হয়। এই অৰ্থ নিশ্নোক্ত ব্যবহার থেকে নেওয়া হয়েছে-__ ৮৫ ৩ ৮১ احسپت‎ 


অর্থাৎ আমি তাকে এতটুকু দিলাম, যা তার‏ ۱ عطینه سا یکفهه حنی تا ل حسپی 


প্রয়োজনের জন্য যথেষ্ট ; এমনকি, সে বলে উঠল, ব্যস, এতটুকু আমার জন্য যথেষ্ট । 
দ্বিতীয় অর্থ মুকাবিলা করণ। তফসীরবিদগণের কেউ কেউ প্রথম অর্থ এবং কেউ কেউ 
দ্বিতীয় অর্থ নিয়েছেন। হযরত মুজাহিদ র) দ্বিতীয় অর্থ নিয়ে আয়াতের অর্থ করেছেন 
এই দান জান্নাতীদেরকে তাদের আমলের হিসাব দেওয়া হবে। আন্তরিকতা ও কর্ম সৌ- 
ন্দর্যের হিসাবে এই দানের স্তর নির্ধারিত হবে। উদাহরণত সহীহ্‌ হাদীসসমূহে উম্মতের 
কর্মের মুকাবিলায় সাহাবায়ে কিরামের কর্মের এই মর্যাদা নিরাপিত হয়েছে যে, সাহাবী 
আল্লাহ্‌র পথে একমৃদ প্রোয় এক সের) ব্যয় করলে তা অন্যের ওহদ পর্বত সমান ব্যয়েরও 
অধিক মর্যারদাশীল হবে। ۱ 


সুরা নাবা ۱ ৬৮১ 


2 و‎ 3A ی دیا ح م مړ لړ ص‎ ۸ ub er 


৪ (নী বাক্যের সাথেও‏ من ر بک ১১০ 5৭৭ এই বাক্য পূর্বের‏ خطا با 


সম্পর্কযুক্ত হৃতে পারে। অর্থ এই হবে যে, আল্লাহ্‌ তাআলা যাকে যেরূপ সওয়াব দান করবেন, 
তাতে কারও কথা বলার সাধ্য হবে না যে, অমুককে কম এবং অমুককে বেশি কেন দেওয়া 
হল? যদি একে আলাদা বাক্য সাব্যস্ত করা হয়; তবে উদ্দেশ্য এই যে, হাশরের ময়- 
দানে আল্লাহ্‌র অনুমতি ব্যতিরেকে কারও ভাষণ দেওয়ার ক্ষমতা হবে না। এই অনুমতি কোন 
কোন স্থানে হবে এবং কোন কোন স্থানে হবে না। 


io ہوم الروح و الم نک‎ কান কোন তফসীরকারের মতে: 


“রাহ্‌” বলে এখানে জিবরাঈল (আ)-কে বোঝানো হয়েছে । তাঁর মাহাত্ম্য প্রকাশ করার 
সাধারণ উদ্দেশ্যে ফেরেশতাগণের প্বে তার কথা উল্লেখ করা হয়েছে। কোন কোন রেও- 
' ক্লায়েতে আছে, রাহ, আল্লাহ্‌ তা'আলার এক বিরাট বাহিনী, যারা ফেরেশতা নয় তাদের মাথা 
ও হস্তপদ আছে। এই তফসীর অনুষায়ী দুটি সারি হবে-_একটি রূহের ও অপরটি ফেরে- 
শতাগণের। 


পরল বি ও‏ 9 هس و و سے سے 


۱ ۳۳۳۳ ہج 8۳۳ھ ۳× یر م ینظر المرء سا قد سن یدا : 


হাশরে প্রত্যেকেই তার কাজকর্ম স্বচক্ষে দেখতে পাবে- হয় আমলনামা হাতে আসার 
ফলে দেখবে, না হয় কাজকর্ম সব সশরীরী হয়ে সামনে এসে যাবে। কোন কোন হাদীস 
দ্বারা এ কথা প্রমাণিত আছে। এ দিন মৃত্যুর দিনও হতে পারে। এমতাবস্থায় স্বীয় কাজকর্ম 
দেখা কবরে ও বরষখে হতে পারে ।--.(মাষহারী ) ্‌ 

AS RAILS ARN INI‏ وہ سے 


১ ০-হযরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর রো)‏ لار یا لیتنی کیت ترا با 


থেকে বগিত আছে, কিয়ামতের দিন সমগ্র ভূগৃষ্ঠ এক সমতল ভূমি হয়ে যাবে। এতে 
মানব, জিন, গৃহপালিত জন্ত ও বন্য জন্ত সবাইকে একত্র করা হবে। জন্তদের মধ্যে কেউ 
দুনিয়াতে অন্য جج‎ উপর জুলুম করে থাকলে তার কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে। 
এমনকি কোন শিংবিশিষ্ট ছাগল কোন শিংবিহীন ছাগলকে মেরে থাকলে সে দিন তারও 
প্রতিশোধ নেওয়া হবে। এই কর্ম সমাপ্ত হলে সব জন্তকে আদেশ করা হবে ঃ মাটি হয়ে 
ঘাও। তখন সব মাটি হয়ে যাবে। এই দৃশ্য দেখে কাফিররা আকাঙ্ক্ষা করবে--হায় ! 
আমরাও যদি মাটি হয়ে যেতাম। এরূপ হলে আমরা হিসাব-নিকাশ ও 8+8 আশখাব 
থেকে বেঁচে যেতাম। 


سور5 النا ز عان 
5 7 


মন্ধায় অবতীর্ণ, ৪৬ আয়াত, 5 


9১21৮৬২2৮74 
silo Er cS SLI BESS 
5%; وا یت انل ۱ کی‎ 5 ৯১১০৩ 

E ê টন নি‏ مس 
ভি‏ 
2 7 تاذ 4 با اد ا ذهب ০৮৯১‏ 


ہے ہے سج নল‏ 4 


65 و سس کادی کک 


8/5%41৫)৩০, کی لاخر ڈو الا‎ 4) ৮৫০০ তাতে ১৪ 
৫৫ م مها رکه‎ নি وا‎ 2 ۵ 
225১2415 প পা ہر ہے‎ শি hole کی لها رها ۰ م‎ 1 2 ৩ ১ 


ভরি RS 
525 9 ৬৩৩৩১ 31৫ ৮৪৯৩ | کے‎ = 
Ee কে ৩8৮0৬ 18252 sy 


সূরা নাষিয়াত ৬৮৩ 


لاو 


DS gi CE;‏ یں فی نة ی نے 
سلون ك عن ا لامد اا ن س اه ف ماين وڪ رها م رل رات 
৪৩৮ 4959) 5‏ 


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুর 


(১) শপথ সেই ফেরেশতাগণের, খারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে, (২) শপথ 
তাদের, যারা আত্মার বাধন খুলে দেয় স্বদুভাবে ; (৩) শপথ তাদের, যারা সস্তরণ করে 
দ্রুতগতিতে, (8) শপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং (৫) শপথ তাদের, 
যারা সকল কর্ম নির্বাহ করে-__কিম্নামত অবশ্যই হবে। (৬) যেদিন প্রকম্পিত করবে 
প্রকম্পিতকারী, (৭) অতঃপর পশ্চাতে আসবে পশ্চাৎগামী ; €৮) সেদিন অনেক হৃদয় 
ভীত-বিহহ্ল হবে। (৯) তাদের দৃষ্টি নত হবে। (১০) তারা বলেঃ আমরা কি 
উলটো পায়ে প্রত্যাবর্তিত হবই-_(১১) গলিত অস্থি হয়ে যাওয়ার পরও ? (১২) তবে 
তো এ প্রত্যাবর্তন সর্বনাশা হবে! (১৩) অতএব এটা তো কেবল এক মহা-নাদ, (১৪) 
তখনই তারা ময়দানে আবির্ভত হবে। (১৫) মুসার রৃত্তান্ত আপনার কাছে পৌছেছে 
কি? (১৬) যখন তাঁর পালনকর্তা তাঁকে পবিভ্র তুয়া উপত্যকায় আহবান করেছিলেন, 
(১৭) ফিরাউনের কাছে যাও, নিশ্চয় দে সীমালংঘন করেছে। (১৮) অতঃপর বল £ 
তোমার পবিভ্র হওয়ার আগ্রহ আছে কি? (১৯) আমি তোমাকে তোমার পালনকর্তার দিকে 
পথ দেখাব, যাতে তুম্মি তাঁকে ভয় কর। (২০) অতঃপর সে তাকে মহা-নিদর্শন দেখাল। 
(২১) কিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল। (২২) অতঃপর সে প্রতিকার চেষ্টায় 
প্রস্থান করল। (২৩) সে সকলকে সমবেত করল এবং সজোরে আহখান করল (২৪) এবং 
বললঃ আমিই তোমাদের মেরা পালনকর্তা । (২৫) অতঃপর আল্লাহ্‌ তাকে পরকালের 
ও ইহকালের শাস্তি দিলেন। (২৬) ঘে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে। 
(২৭) তোমাদের স্গুম্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন? (২৮) 
তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন। (২৯) তিনি এর রা্িকে করেছেন অঙ্ধা- 
কারাচ্ছন্ন এবং এর সূর্যালোক প্রকাশ করেছেন। (৩০) পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন। 
(৩১) তিনি এর মধ্য থেকে এর গানি ও ঘাম নির্গত করেছেন (৬২) পর্বতকে তিনি দৃঢ়- 
ভাবে প্রতিষ্ঠিত করেছেন, ৩৩) তোমাদের ও তোমাদের 7۳۴ জন্তদের উপকারারে। 
(৩৪) অতঃপর যখন মহাসংকট এসে যাবে (৩৫) অর্থাৎ যেদিন মানুষ তার ক্কতকর্ম 
স্মরণ করবে (৩৬) এবং দর্শকদের জন্য জাহান্নাম প্রকাশ করা হবে, (৩৭) তখন যে 
ব্যক্তি সীমালংঘন করেছে (৩৮) এবং পাথিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে, (৩৯) তার 
ঠিকানা হবে জাহাল্লাম। (৪০) পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকতার সামনে দণ্ডায়মান 


৬৮৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


হওয়াকে ভয্ন করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে, (৪১) তার ঠিকানা 
হবে জান্নাত। (৪২) তারা আপনাকে জিজ্ঞাসা করে, কিয়ামত কখন হবে? (89) 
এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক? (88) এর চরম জ্ঞান আপনার পালনকতার কাছে। 
(৪৫) যে একে ভয় করে, আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন। (৪৬) যেদিন তারা 
একে দেখবে, সেদিন সনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অব- 
স্থান করেছে। ۱ 
یتست تست لت تک‎ 
তফসীরের সার-সংক্ষেপ ' 
শপথ সেই ফেরেশতাগণের যারা (কাফিরদের) প্রাণ নির্মমভাবে বের করে। শপথ 
তাদের, যারা মুসলমানদের আত্মা মৃদুভাবে বের করে যেন) বাধন খুলে দেয়। শপথ 
তাদের, যারা (আত্মাকে নিয়ে পৃথিবী থেকে আকাশের দিকে দ্রুতগতিতে ধাবমান হয় ষেন) 
সন্তরণ করে। অতঃপর (যখন আত্মাকে নিয়ে পৌছে, তখন আত্মা সম্পর্কে আল্লাহ্‌র আদেশ 
পালনার্থে) দ্রুত অগ্রসর হয়, অতঃপর এই আত্মা সম্পর্কে সওয়াবের আদেশ হোক অথবা 
আর্ষাবের, উভয়) কার্য নির্বাহ করে। (এসব শপথ করে বলেন যে) কিয়ামত অবশ্যই হবে, 
ষেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী (অর্থাৎ শিংগার প্রথম ফুঁক)। অতঃপর পশ্চাতে 
আসবে পশ্চাৎগামী (অর্থাৎ শিংগার দ্বিতীয় ফুঁক)। অনেক হৃদয় সেদিন ভীত-বিহবল 
হবে, তাদের দুষ্টি (অনুতাপের ভারে) নত হবে। (কিন্তু তারা এখন কিয়ামত অস্বীকার 
করে এবং ) বলে 8 আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবতিত হব £ অর্থাৎ মৃত্যুর পর আবার 
পুনরুজ্জীবন হবে কি? উদ্দেশ্য, এটা কিরূপে হতে পারে £) গলিত অস্থি হয়ে যাওয়ার পরও 
কি? (উদ্দেশ্য, এটা খুবই কঠিন। দি এরূপ হয় ) তবে তো এ প্রত্যাবর্তন (আমাদের জন্য) 
সর্বনাশা হবে। (কারণ, আমরা তো এর জন্য কোন প্রস্তুতি গ্রহণ করিনি। উদ্দেশ্য মুসল- 
মানদের বিশ্বাসের প্রতি বিদ্রুপ করা যে, তাদের বিশ্বাস অনুষ্ায়ী আমাদের বিরাট ক্ষতি হবে । 
উদাহরণত একজন অন্যজনকে শুভেচ্ছার বশবতাঁ হয়ে সতর্ক করে বলে ঃ এ পথে থেয়ো না, 
সিংহ আছে। অতঃপর সেই ব্যক্তি অস্বীকারের ছলে কাউকে বলে ঃ ভাই, সে দিকে যেয়ো না, 
সিংহ খেয়ে ফেলবে । উদ্দেশ্য এই যে, সেখানে সিংহ বলতে কিছুই নেই। অতঃপর খণ্ডন করা 
হয়েছে যে, তারা কিয়ামতকে অসম্ভব ও কঠিন মনে করে ) অতএব, (তারা বুঝে নিক যে, 
আমার পক্ষে এটা মোটেই কঠিন নয় £ বরং) এটা তো কেবল এক মহানাদ হবে, যার ফলে 
তারা তৎক্ষণাৎ ময়দানে আবির্ভূত হবে। [ অতঃপর রসূলুল্লাহ্‌ (সা)-কে সান্ত্বনা দেওয়ার 
জন্য মুসা আ) ও ফিরাউনের কাহিনী বর্ণনা করা হচ্ছেঃ] আপনার কাছে মৃসা আ)-র 
বৃত্তান্ত পৌছেছে কি? যখন তাঁর পালনকর্তা তাঁকে পবিন্র তুয়া উপত্যকায় আহ্বান করেন 
ষে,তুমি ফিরাউনের কাছে যাও। নিশ্চয় সে সীমালংঘন করেছে। তার কাছে যেয়ে বল $ 
তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি? (তোমার সংশোধনের নিমিত্ত) আমি তোমাকে তোমার 
পালনকর্তার (সত্তা ও গুণাবলীর ) দিকে পথ দেখাব, যাতে (তাঁর সত্তা ও গুণাবলী শুনে ) তুমি 
তাঁকে ভয় কর। [ এই ভয়ের ফলশ্তিতে তোমার সংশোধন হয়ে যাবে। এই আদেশ শুনে 
মৃসা আট) তার কাছে গেলেন এবং পয়গাম পৌছালেন ] অতঃপর (সে যখন নবুয়তের নিদর্শন 


751 6 ৬৮৫ 


চাইল, তখন) তিনি তাকে মহানিদর্শন ( নবুয়তের ) দেখালেন (অর্থাৎ লাঠি অথবা লাঠিও 
সুশুভ্র হাত)। কিন্তু সে অর্থাৎ ফিরাউন) মিথ্যারোপ করল ও অমান্য করল। অতঃপর 
[মূসা আ)-র কাছ থেকে ] প্রস্থান করল এবং (তার বিরুদ্ধে) চেস্টা করল। সে(সকলকে) 
সমবেত করল এবং (তাদের সামনে ) সজোরে ঘোষণা করল ও বলল £ আমিই তোমাদের সেরা 
পালনকর্তা । (সেরা কথাটি এমনিতেই প্রশংসার্থে ষোগ করা হয়েছে । এতে প্রমাণিত করা 
উদ্দেশ্য নয় ষে, অন্য আরও পালনকর্তা আছে)। অতঃপর আল্লাহ্‌ তাকে পরকালের ও ইহকালের 
শাস্তি দিলেন (ইহকালের শাস্তি নিমজ্জিত করা এবং পরকালের শাস্তি জাহান্নামে প্রভ্বলিত 
করা )। নিশ্চয় এতে হারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য শিক্ষা রয়েছে । (অতঃপর কিয়া- 
মতকে অসম্ভব ও কঠিন মনে করার যুক্তিগত জওয়াব দেওয়া হয়েছে )। তোমাদের (পুনর্বার) 
সৃষ্টি অধিক কঠিন, না আকাশের £ (এটা অন্যের দিক দিয়ে বলা হয়েছে। নতুবা আল্লাহ্‌র 
পক্ষে সব সুষ্টিই সমান। বলা বাহুল্য, আকাশের সুজ্টিই অধিক কঠিন। এই কঠিনতর 
সৃষ্টিই খন তিনি সম্পন্ন করেছেন, তখন তোমাদের সৃষ্টি আর কি কঠিন হবে। অতঃপর 
আকাশ সুষ্টির অবস্থা বর্ণনা করা হয়েছে )। আল্লাহ্‌ একে নির্মাণ করেছেন, এর ছাদ উচ্চ 
করেছেন এবং সুবিন্যস্ত করেছেন, ষোতে এর মধ্যে ফাটল,ছিদ্র ও জোড়া তালি না থাকে)। 
তিনি এর রান্রিকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং এর সূর্ধালোক প্রকাশ করেছেন। (আকাশের 
রাত্রি ও আকাশের সূর্যালোক বলার কারণ এই যে, সুর্যের উদয় ও অস্ত দ্বারা দিবারাত্রি হয়। 
সূৰ্য আকাশের সাথে সম্পৃক্ত )। এর পরে তিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন এবং (বিস্তৃত করে) 
এর মধ্য থেকে এ পানি ও ঘাস নির্গত করেছেন। তিনি পর্বতকে (এর উপর ) প্রতিষ্ঠিত 
করেছেন--তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তদের উপকারার্থে। (আসল প্রমাণ ছিল 
আকাশ সৃষ্টি কিন্তু পৃথিবী সর্বদা দৃষ্টির সামনে থাকে বলে সম্ভবত এর উল্লেখ করা 
হয়েছে । এছাড়া আকাশের সমান না হলেও মানব সৃষ্টির চেয়ে পৃথিবী সৃষ্টি কঠিনতর ৷ 
সুতরাং প্রমাণের সারমর্ম এই যে, এমন এমন বস্ত যখন আমি নির্মাণ করেছি, তখন 
তোমাদের পুনর্বার সৃষ্টি করা আর কঠিন হবে কেন? অতঃপর পুনরুগ্থানের পর দান 
প্রতিদানের বস্তু যখন আমি নির্মাণ করেছি, তখন তোমাদের পুনর্বার সৃষ্টি করা আর কঠিন 
হবে কেন? ঘটনাবলীর বিবরণ দেওয়া হয়েছ )। অতঃপর যখন মহাসংকট এসে যাবে 
অর্থাৎ মানুষ ঘেদিন তার কৃতকর্ম স্মরণ করবে এবং দর্শকদের জন) জাহামাম প্রকাশ করা 
হবে, তখন ে ব্যক্তি সীমালংঘন করেছে এবং পরকালে অবিশ্বাসী হয়ে) পাথিৰ জীবনকে 
অগ্রাধিকার দিয়েছে, তার ঠিকানা হবে জাহান্নাম । পক্ষান্তরে যে ব্যক্তি (দুনিয়াতে থাকাকালে) 
তার পালনকর্তার সামনে দণ্ডায্মমান হওয়া ভয় করেছে (ফলে কিয়ামত, পরকাল ও হিসাব- 
নিকাশে পুরোপুরি বিশ্বাস স্থাপন করেছে) এবং খেগ্াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে, 
( অর্থাৎ বিশুদ্ধ বিশ্বাসসহ সৎ কর্মও সম্পাদন করেছে )'তার ঠিকানা হবে জান্নাত । (সৎ 
কর্ম জান্নাতের পথ । এর উপর জান্নাত নির্ভরশীল নয়। কাঁফিররা অস্বীকারের ছলে 
কিয়ামতের সময় জিজ্ঞাসা করত, তাই অতঃপর এর জওয়াব দেওয়া হয়েছে )। তারা 
আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন হবে? এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক? 
(কেননা, জানা থাকলেই বর্ণনা করা যায়। অথচ আমি এর নিদিষ্ট সময় কাউকে বলিনি; 

বরং) এর চরম ক্তান শুধু আপনার পালনকর্তার কাছেই রয়েছে। আপনি তো কেবল 


৬৮৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


(সংক্ষিপ্ত খবরের.ভিত্তিতে ) এমন ব্যক্তিকে সতর্ক করেন, যে একে ভয় করে (এবং ভয় করে 
ঈমান আনে । মারা কিয়ামতের ব্যাপারে তড়িঘড়ি করছে, তাদের বুঝে নেওয়া উচিত যে) 
যেদিন তারা একে দেখবে সেদিন (তাদের) মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র একদিনের 
শেষাংশ অথবা এক দিনের প্রথমাংশ অবস্থান করেছে। (অর্থাৎ দুনিয়ার দীর্ঘজীবন খাটো 
মনে হবে। তারা মনে করবে আর্ষাব বড় তাড়াতাড়ি এসে গেছে। সার কথা এই যে, তড়িঘড়ি 
কর কেন? মখন আসবে, তখন মনে করবে যে, দ্রুত এসে গেছে। তোমরা এখন যাকে 
বিলম্ব মনে করছ, তখন কিন্তু তা বিলম্ব মনে হবে না) । 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


POA سے 0 سے‎ - 
النا زعا ن غر قا‎ ১--৩১৩]৩-শব্দটি €১১-থেকে উদ্ভূত। অর্থ কোন কিছুকে 
উৎপাটন করা । 8.5 ও 91) 1 -এর অর্থ কোন কাজ নির্মমভাবে করা । বাক- 
পদ্ধতিতে বলা হয় : ا غر ق الفا زع فى القر س‎ অর্থাৎ তীর নিক্ষেপকারী ধনুকে 
পর্ন শক্তি প্রয়োগ করেছে । সূরার শুরুতে ফেরেশতাগণের কতিপয় গুণ ও অবস্থা বর্ণনা করে 
তাদের শপথ করা হয়েছে । শপথের জওয়াব উহ্য রাখা হয়েছে । অর্থাৎ কিয়ামত ও হাশর- 
নশর অবশ্যই হবে। ফেরেশতা গণ এখনও সারা বিশ্বের কাজকর্ম ও শৃঙ্খলা বিধানে নিয়োজিত 
রয়েছে কিন্তু কিয়ামতের দিন যখন বন্তনিষ্ঠ কারণাদি নিস্ব্রিয় হয়ে যাবে এবং অসাধারণ 


পরিস্থিতির উদ্ভব হবে, তখন ফেরেশতাগণই যাবতীয় কর্ম নির্বাহ করবে। এই সম্পর্কের 
কারণে সূরায় তাদের শপথ করা হয়েছে। 
এস্থলে ফেরেশতাগণের পাঁচটি বিশেষণ বণিত হয়েছে। এগুলো মানুষের মৃত্যু ও আত্মা 


বের করার সাথে সম্পর্কযুক্ত ! উদ্দেশ্য, কিয়ামতের সত্যতা বর্ণনা করা। মানুষের মৃত্যু দ্বারা এই 
বর্ণনা শুরু করা হয়েছে। কেননা, প্রত্যেক মানুষের মৃত্যু তার জন্য আংশিক কিয়ামত হয়ে 


GAT রা ئا‎ € 
থাকে কিয়ামতের বিশ্বাসে এর প্রভাব অসাধারণ । প্রথম বিশেষণ غر قا‎ ৬৬৩] ৬০) 


---অর্থাৎ নির্মমভাবে টেনে আত্মা নির্গতকারী । এখানে আখাবের সে সব ফেরেশতা বোঝানো 
হয়েছে, খারা কাফিরের আত্মা নির্মমভাবে বের করে । সেহেতু এই নির্মমতা আত্মিক হয়ে 
থাকে, তাই দর্শকদেরও এটা অনুভব করা জরুরী নয়। এ কারণেই কাফিরদের আত্মা প্রায়ই 
সহজে বের হতে দেখা খায় কিন্তু এটা কেবল আমাদের দেখার মধ্যেই । তার আত্মার উপর 
ঘে নির্মম কাণ্ড সংঘটিত হয়, তাকে দেখতে পারে । এটা তো আল্লাহ্র উক্তি থেকেই জানা যায়। 
তাই আলোচ্য আয়াতে খবর দেওয়া হয়েছে ঘষে, কাফিরদের আত্মা টেনে টেনে নির্মমভাবে 
বের করা হয়। | 


দ্বিতীয় বিশেষণ ৪ ت‎ ws Wl ৬০ -শব্দটি ৮১১ থেকে উদ্ভূত । অর্থ 


বাঁধন খুলে দেওয়া। কোন পানি অথবা বাতাস ভতি থাকাল যদি তার বাঁধন খুলে দেওয়া 


7151 5 ৬৮৭ 


হয়, তবে সেই পানি বা বাতাস সহজে বের হয়ে যায়। এতে মূর্গমনের আত্মা বের করাকে এর 
সাথে তুলনা করে বলা হয়েছে যে, যে ফেরেশতা মু’মিনের রূহ কবজ করার কাজে নিয়োজিত 
আছে, সে অনায়াসে রূহ কবজ করে---কঠোরতা করে না। এখানেও বিষয়াটি আত্মিক বিধায় 
কোন মুসলমান বরং সৎ কর্মপরায়ণ ব্যক্তির মৃত্যুর সময় আত্মা বের হতে বিলম্ব হলে একথা 
বলা যায় না যে, তার প্রতি নির্মমতা করা হচ্ছে-__-যদিও শারীরিকভাবে নির্মমতা পরিদৃষ্ট হয়। 
1۳5 কারণ এই ষে, কাফিরের আত্মা বের করার সময় থেকেই বরযখের আমাব সামনে এসে 
যায়। এতে তার আত্মা অস্থির হয়ে দেহে আত্মগোপন করতে চায়। ফেরেশতা জোরে-জবরে 
টানা-হেঁচড়া করে তাকে বের করে। পক্ষান্তরে মুমিনের রাহের সামনে বরষখের সওয়াব 
নিয়ামত ও সুসংবাদ ভেসে উঠে । ফলে সে দ্রতবেগে সে দিকে যেতে চায়। 


۱ Dn مے‎ 9 ‫َ 
তৃতীয় বিশেষণ السا ہا ن سبحا‎ ১--৫৮ -এর আভিধানিক অর্থ সন্তরণ 


করা । এখানে উদ্দেশ্য ঘুতবেগে চলা । নদীপথে কোন বাধা-বিদ্ন থাকে না। সন্তরণকারী 
ব্যক্তি অথবা নৌকারোহী সোজা গন্তব্য স্থানের দিকে ধাবিত হয়। এই সন্তরণকারী বিশেষণ- 
টিও মৃত্যুর ফেরেশতাগণের আথে সম্পকযুক্ত। মানুষের রাহ কবজ করার পর তারা পুত 
গতিতে আকাশের দিকে নিয়ে যায়। | 


۱ A ˆ ডি তে ۱ 
চতুর্থবিশেষণ . . ی رسسرق -فالسابقا ن سپغا‎ যে, যে আত্মা ফেরেশতাগণের 


হস্তগত হয়, তাকে ভাল অথবা মন্দ ঠিকানায় পৌঁছানোর কাজে তারা দ্রুততায় একে অপরকে 
ডিঙ্গিয়ে যায়। তারা মুমিনের আত্মাকে জান্নাতের আবহাওয়ায় ও নিয়ামতের জায়গায় এবং 
কাফিরের আত্মাকে জাহান্নামের আবহাওয়ায় ও আাবের জায়গায় পৌছিয়ে দেয়। 


পঞ্চম বিশেষণ ام‎ ৩ لمد برا‎ ১-_ মৃত্যুর ফেরেশতাদের সর্বশেষ কাজ এই 


যে, যে আত্মাকে সওয়াব ও আরাম দেওয়ার আদেশ হয়, তারা তার জন্য সওয়াব ও আরামের 
ব্যবস্থা করে এবং যাকে আযাব ও কম্টে রাখার আদেশ হয়, তারা তার জন্য আযাব ও কষ্টের 
ব্যবস্থা করে। 

কবরে সওয়াব ও আযাব ঃ উল্লিখিত আয়াতসমূহ থেকে প্রমাণিত হয়েছে ষে, ফেরে- 
শতাগণ মানুষের মৃত্যুর সময় আগমন করে রূহ কবজ করে আকাশের দিকে নিয়ে ঘায়, ভাল 
অথবা মন্দ ঠিকানায় দ্চতবেগে পৌছিয়ে দেয় ও সেখানে সওয়াব অথবা আখাব এবং কষ্ট 
অথবা সুখের ব্যবস্থা করে। এই আযাব ও সওয়াব কবরে অর্থাৎ বরযখে হবে । হাশরের 
আমাৰ ও সওয়াব এর পরে হবে। সহীহ, হাদীসসমূহে এর বিশদ বিবরণ লিপিবদ্ধ ۱ 
মসনদে আহমদের বরাত দিয়ে মেশকাতে এতদসম্পফিত হযরত বারা ইবনে আষেব রো)- 
এর একটি দীর্ঘ হাদীস বণিত আছে। 

নফস ও বূহ্‌ সম্পর্কে কাষী সানাউল্লাহ (র)-র উপাদেয় বক্তব্যঃ তফসীরে মাষ- 
হারীর বরাত দিয়ে নফুস ও রূহের স্বরূপ সম্পর্কে কিছু আলোচনা সূরা হিজরের আয়াতে 


৬৮৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


উল্লেখ করা হয়েছে । এ সম্পর্কে আরও কিছু তথ্য কাষী সানাউল্লাহ্‌ পানিপথী (রি) এ স্থলে 
লিপিবদ্ধ করেছেন। এসব তথ্যের মধ্যে অনেক প্রশ্নের সমাধান পাওয়া মায় | নিশ্নে তা 
উদ্ধত করা হল। 0 


হযরত বারা ইবনে আমের (রা)-এর হাদীস থেকে জানা যায় যে, মানুষের নফস 
উপাদান চতুষ্টয় দ্বারা গঠিত একটি সুক্ষম দেহ, যা তার জড় দেহে নিহিত আছে। দার্শনিক ও 
চিকিৎসাবিদগণ একেই রাহ্‌ বলে থাকেন। কিন্তু প্রকৃতপক্ষে মানুষের রাহ্‌ একটি অশরীরী 
আল্লাহ্‌র নৈপুণ্য, যা নফসের সাথে বিশেষ সম্পর্ক রাখে এবং নফসের জীবন এর উপরই নির্ভর- 
শীল। ফলে এটা যেন রাহের রূহ। কারণ, দেহের জীবন নফ্সের উপর এবং নফসের জীবন 
এর উপর নির্ভরশীল । নফসের সথে এই রূহের যে সম্পর্ক, তার স্বরূপ স্রষ্টা ব্যতীত কেউ 
জানে না। নফ্সকে আল্লাহ্‌ তাআলা স্থীয় কুদরত দ্বারা এমন একটি আয়না সদৃশ করেছেন, 
যাকে সূর্যের বিপরীতে রেখে দেওয়া ۱ সূর্যের আলো তাতে প্রতিফলিত হওয়ার ফলে 
সে নিজেও সূর্যের ন্যায় আলো বিকিরণ করে । মানুষের নফ্স যদি ওহীর শিক্ষা অনুযায়ী 
সাধনা ও পরিশ্রম করে তবে সে নিজেও আলোকিত হয়ে যায়। নতুবা সে জড় দেহের বিরূপ 
প্রভাব ছারা প্রভাবাল্বিত হয়ে পড়ে। এই সুক্সম দেহ তথা নফসকেই ফেরেশতাগণ উপরে নিয়ে 
যায়। অতঃপর সম্মান সহকারে নিচে আনে যদি সে আলোকিত হয়ে থাকে । নতুবা তার জন্য 
আকাশের দ্বার খুলে না এবং উপর থেকেই নিচে সজোরে নিক্ষেপ করা হয়। এই সুক্ষ দেহ 
সম্পর্কেই উপরোক্ত হাদীসে আছে যে, আমি একে পৃথিবীর মাটি দ্বারা সৃষ্টি করেছি, এতেই 
ফিরিয়ে আনব এবং পুনরায় এই মাটি দ্বারাই সৃষ্টি করব! এই সুন্ধম দেহই সৎ কর্ম সম্পাদ- 
নের মাধ্যমে আলোকিত ও সুগন্ধযুক্ত হয়ে যায় এবং কুফর ও শিরকের মাধ্যমে দুর্গন্ধযুক্ত হয়ে 
ধায়। জড় দেহের সাথে অশরীরী রাহের সম্পর্ক সূন্ম দেহ অর্থাৎ নফ্সের মাধ্যমে স্থাপিত 
হয়। অশরীরী রাহ্‌ মৃত্যুর আওতায় পড়ে না। কবরের আযাব এবং সওয়াবও নফসের সাথে 
জড়িত থাকে। কবরের সাথে এ নফ্সেরই সম্পর্ক থাকে এবং অশরীরী রাহ্‌ 5877 অবস্থান 
করে পরোক্ষভাবে নফ্সের সওয়াব এবং আথাব দ্বারা প্রভাবান্বিত হয়। এভাবে রূহ, কবরে 
থাকে কথাটি নফস কবরে থাকে অর্থে বিশুদ্ধ এবং নফ্স রূহ্‌ জগতের অথবা ইল্লিয়্টীনে থাকে 
কথাটি রাহ থাকে অর্থে নিভুল। এর ফলে বিভিন্ন রেওয়ায়েতের অসামজস্য দুর হয়ে ষায়। 
অতঃপর কিয়ামতের বাস্তবতা, এতে প্রথম ফুঁৎকার দ্বারা সমগ্র বিশ্বের ধ্বংসপ্রাপ্ত, দ্বিতীয় 
ا وا واج مت‎ ×× বিশ্বের পুনঃ সৃষ্টি এবং এ সম্পর্কে কাফিরদের আপত্তি ও তার জওয়াব 


سے سے AS‏ 


6 م 
سا قره فا زا هم بالسا هرة £ উল্লেখ করা হয়েছে । অবশেষে বলা হয়েছে‏ 


অর্থ সমতল ময়দান! কিয়ামতে পুনরায় যে ভূপৃষ্ঠ সৃষ্টি করা হবে, তা সমতল হবে এতে 
উঁচু-নিছু, পাহাড়-পর্বত, টিলা ইত্যাদি কিছুই থাকবে না। একেই 5 سا هر‎ ۱ 


অতঃপর কিয়ামত অবিশ্বাসীদের হঠকারিতা ও শল্ুতার ফলে 5 (সা) শে মৰ্ম পাড়া 
অনুভব করতেন, তা দুর করার উদ্দেশ্যে হযরত মূসা ( আট ও ফ্িরাউনের ঘটনা উল্লেখ করা 
হয়েছে এবং ইঙ্জিত করা হয়েছে যে, শন্নুরা 8 আপনাকেই কষ্ট দেয়নি, পূর্ববতী 


সূরা নাষিয়াত ৬৮৯ 


পয়গন্বরগণও শল্রুদের পক্ষ থেকে দারুণ মর্মপীড়া অনুভব করেছেন। তাঁরা সবর করেছেন। 
অতএব, আপনারও সবর Lin উচিত । 


| A4 پل‎ তা و و سم س سے‎ পা পালাল 


J 
321, اله کا ل ۱ لا خرة‎ 3৫3 _ 6 সব্দর অথ দৃষ্টান্তমূলক 


শাস্তি, যা দেখে অন্যরাও আতঙ্কিত হয়ে যায়। 8) & | 4৬০ হল ফিরাউনের পরকালীন 
আযাব এবং ৮) 21 এ ৬ -দরিয্নায় নিমজ্জিত হওয়ার আযাব । অতঃপর মরে মাটিতে 


পরিণত হয়ে যাওয়ার পর পুনরুজ্জীবন কিরূপে হবে! কাফিরদের এই বিজ্ময়ের জওয়াব 
দেওয়া হয়েছে । এতে নভোমগুল, 5785 ও এতদুভয়ের মধ্যবতা সৃজিত বস্তসম্হের উল্লেখ 
করে অনবধান মানুষকে হশিয়ার করা হয়েছে থে, যে মহান সত্তা কোনরূপ উপকরণ ও হাতি- 
য়ার ব্যতিরেকেই এসব মহাস্ভ্টিকে প্রথমবার অস্তিত্ব দান করেছেন, তিনি যদি এগুলোর 
ধ্বংসপ্রাপ্তির পর পুনরায় সুজ্টি করে দেন, তবে এতে বিস্ময়ের কি আছে? এরপর আবার 
কিয়ামত দিবসের কঠোরতা, প্রত্যেকের আমলনামা সামনে আসা এবং জান্নাতী ও জাহান্নামী- 
দের ঠিকানা বর্ণনা করা হয়েছে । অবশেষে জাহান্নামী ও জান্নাতীদের বিশেষ বিশেষ আলামত 
উল্লিখিত হয়েছে, দ্দ্বারা একজন মানুষ দুনিয়াতেই ফয়সালা করতে পারে যে, আইনের 
দৃষ্টিতে” তার ঠিকানা জান্নাত, না জাহান্নাম । আইনের দৃষ্টিতে বলার কারণ এই যে, অনেক 
আয়াত ও হাদীস থেকে জানা খায় যে, কারও সুপারিশে অথবা সরাসরি আল্লাহ্‌র রহমতে 
কোন কোন জাহান্নামীকে জান্নাতে পৌছানো হবে। কারও বেলায় এরূপ হলে সেটা হবে 
ব্যতিক্রমধর্মী আদেশ। জান্নাতে অথবা জাহান্নামে যাওয়ার আসল বিধি তাই, যা এসব আঁয়াতে 
বণিত হয়েছে। 


Ie Ae EB ০ 


প্রথমে জাহান্নামীদের দুটি বিশেষ আলামত বণিত হয়েছে। (54৮ فا سا سی‎ 


শি | পাঠে 21 1 ৮ 


তাআলা ও তাঁর রসুলের অবাধ্যতা করা ।‏ 0۱۱95 .وس وا ثر العبو ة الد نها 


দুই. পাথিব জীবনকে পরকালের উপর অগ্রাধিকার দেওয়া অর্থাৎ যে কাজ অবলম্বন করলে 
দুনিয়াতে সুখ ও আনন্দ পাওয়া খায় কিন্তু পরকালে তার জন্য আখাব নিদিষ্ট আছে, সে ক্ষেত্রে 
পরকালের প্রতি উপেক্ষা প্রদর্শন করে দুনিয়ার সুখ ও আনন্দকেই অগ্রাধিকার দেওয়া । 


[rd ص‎ 


দুনিয়াতে ষে ব্যক্তির মধ্যে এই দুটি আলামত পাওয়া যায়, তার সম্পর্কে বলা হয়েছে 8 نان‎ 


ہ2 ال وی 
অর্থাৎ জাহ্বামামই তার ঠিকানা। এরপর জান্নাতীদেরও দুটি‏ جح هی الما الما 
AL চপ‏ سے লন we শা কালা‏ 
و اما من خاق مقا م ر و تھی 0 
৮৭‏ 


৬৯০ তঙ্সীরে মা'আরেযুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


7A পি سے‎ ۸ 
ص ! لهو ی‎ 
আল্লাহ্‌ তা'আলার সামনে উপস্থিত হয়ে এ কাজের হিসাব দিতে হবে। দুই. অবৈধ খেয়াল- 
খুশী চরিতার্থ করা থেকে নিজেকে নিবৃত্ত রাখা । বে ব্যক্তি দুনিয়াতে এই দুটি গুণ অর্জন 


14৫৩৭ পা পন্ড مس‎ 0 


করতে সক্ষম হয়, কোরআন পাক তাকে সুসংবাদ দেয় : ھی الما ری‎ Lif ৩০৩ 


٭ 


[..এক. দুনিয়াতে প্রত্যেক কাজের সময় এরাপ ভয় করা যে, একদিন 


অর্থাৎ জান্নাতই তার ঠিকানা । 


খেয়াল-খ্ুশীর বিরোধিতার তিন স্তর £ আলোচ্য আয়াতে জান্নাত ঠিকানা হওয়ার 
দুটি শর্ত ব্যক্ত করা হয়েছে । চিন্তা করলে দেখা যায় যে, ফলাফলের দিক দিয়ে এগুলো একই 
শর্ত। কারণ, প্রথম শর্ত হচ্ছে আল্লাহ্‌র সামনে জবাবদিহির ভয় এবং দ্বিতীয় শর্ত নিজেকে 
খেয়াল-খুশী থেকে বিরত রাখা । প্রকৃতপক্ষে আল্লাহ্‌র ভয়ই মানুষকে খেয়াল-খুশীর অনুসরণ 
থেকে বিরত রাখে । কাধী সানাউল্লাহ পানিপথী রে)তফসীরে মাযহারীতে খেয়াল-খুশীর 
বিরোধিতার তিনটি স্তর উল্লেখ করেছেন। 


প্রথম স্তর এই ষে, যেসব ভ্রান্ত আকীদা ও বিশ্বাস কোরআন, হাদীস এবং ইজমার 
বিপরীত, সেগুলো থেকে আত্মরক্ষা করা । কেউ এই স্তরে পৌছলেই সে সুমী মুসলমান 
কথিত হওয়ার যোগ্য হয় । 


মধ্যম স্তর এই যে, কোন গোনাহ করার সময় আল্লাহ্‌র সামনে জবাবদিহির কথা চিন্তা 
করে গোনাহ থেকে বিরত থাকা । সন্দেহজনক কাজ থেকেও বিরত থাকা এবং কোন জায়েষ 
কাজে লিপ্ত হওয়ার ফলে কোন নাজায়েখ কাজে লিপ্ত হওয়ার আশংকা দেখা দিলে সেই 
জায়েখ কাজ থেকে বিরত থাকাও এই মধ্যম স্তরের পরিশিষ্ট। হযরত নোমান ইবনে 
বশীর (রা)-এর হাদীসে রসূলুল্লাহ সো) বলেনঃ যে ব্যক্তি সন্দেহজনক কাজ থেকে বিরত 
থাকে, সে তার আবরু ও ধর্মকে রক্ষা করে। পক্ষান্তরে যে ব্যক্তি সন্দেহজনক কাজে লিপ্ত 
হয়, সে পরিশেষে হারাম কাজে লিপ্ত হয়ে যাবে। যে কাজে জায়েষ ও নাজায়েষ উভয়বিধ 
সম্ভাবনা থাকে তাকেই সন্দেহজনক কাজ বলা হয়। অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তির মনে সন্দেহ 
দেখা দেয় যে, কাজটি তার জন্য জায়েয না নাজায়েষ। উদাহরণত জনৈক রুগ্ন ব্যক্তি অযু 
করতে সক্ষম কিন্তু অযু করা তার জন্য ক্ষতিকরই হবে এ বিষয়ে পূর্ণ বিশ্বাস নেই। এমতা- 
বস্থায় তায়াশমূম করা জায়েষ কিনা, তা সন্দ্হ্যুক্ত হয়ে গেল। এমনিভাবে এক ব্যক্তিক 
দাঁড়িয়ে নামাষ পড়তে পারে কিন্তু খুব বেশী কষ্ট হয়। এমতাবস্থায় বসে নামায পড়া জায়েয : 
কিনা তা সন্দিগধ হয়ে গেল। এরূপ ক্ষেত্রে সম্দিগধ কাজ পরিত্যাগ করে নিশ্চিত জায়েয কাজ 
করা তাকওয়া এবং খেয়াল-খুশীর বিরোধিতার মধ্যম স্তর ৷ 


নফসের চক্রান্ত ঃ যেসব বিষয় প্রকাশ্য গোনাহ্‌, সেসব বিষয়ে খেয়াল-খুশীর বিরোধিতা 
করার চেষ্টা করলে ষে কেউ নিজে নিজেই সাফল্য অর্জন করতে পারে । কিন্ত কিছু কিছু 
খেয়ালস্থুশী এমনও রয়েছে, যেগুলো ইবাদত ও সৎ কর্মে শামিল হয়ে TF | রিয়া, নাম-যশ, 
আতপ্রীতি এমন সূন্ষ গোনাহ্‌ ও খেয়াল-খুশী, যাতে মানুষ প্রায়শই ধোকা খেয়ে নিজের কর্মকে 


. সুরা নাধিয়াত ৬৯১ 


সঠিক ও বিশুদ্ধ মনে করতে থাকে । বলা বাহুল্য, এই খেয়াল-খুশীর বিরোধিতা করাই সর্ব- 
প্রথম ও সর্বাধিক জরুরী । কিন্তু এ থেকে আত্মরক্ষা করার একটি মাত্র অব্যর্থ ও অমোঘ 
ব্যবস্থাপত্র আছে। তা এই যে, এমন শায়খে-কামেল তালাশ করে তাঁর কাছে আত্মসমর্পণ 
করে তাঁর পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে, িনি কোন সুদক্ষ শায়খের সংসর্গে থেকে 
সাধনা করেছেন এবং নফসের দোষজ্ুটি ও তার প্রতিকার সম্পর্কে গভীর জান অর্জন 
করেছেন। 


শায়খ-ইমাম নারির কারখী রে) বলেনঃ আমি প্রথম বয়সে و‎ ছিলাম। 
আমি নিজের মধ্যে এক প্রকার শৈথিল্য ও অন্ধকার অনুভব করে কয়েকদিন রোযা রাখার 
ইচ্ছা করলাম, যাতে এই অন্ধকার ও শৈথিল্য দূর হয়ে যায় ١ ঘটনাক্রমে এই রোষা রাখা 
অবস্থায় আমি একদিন শায্পখে-কামেল ইমাম বাহাউদ্দীন নকশবন্দী (র)-র খিদমতে 
উপস্থিত হলাম। তিনি মেহ্‌ মানদের জন্য গৃহ থেকে আহার্য আনালেন এবং আমাকেও খাওয়ার 
আদেশ দিলেন। অতঃপর বললেন ঃ যে ব্যক্তি নিজের খেয়াল-খুশীর বান্দা, সে অত্যান্ত মন্দ 
বান্দা। এই খেয়াল-খুশী তাকে পথজষ্ট করে ছাড়ে। তিনি আরও বললেন $ খেয়াল-খুশীর 
অনুগামী হয়ে যে রোষা রাখা হয়, তার চেয়ে খানা খেয়ে নেওয়াই উত্তম। এসব কথাবার্তা শুনে 
আমি উপলব্ধি করতে পারলাম যে, আমি আতপ্রীতির শিকার হচ্ছিলাম এবং শায়খ তা ধরে 
ফেলেছেন। তখন আমার বুঝতে বাকী রইল না ষে, ঘিক্র-আষকার ও নফল ইবাদতে 
কোন শায়খে-কামেলের অনুমতি ও নির্দেশ দরকার। কেননা, শায়খে-কামেল নফসের 
চক্রান্ত জানেন, বুঝেন। যে নফল ইবাদতে নফসের চক্রান্ত থাকবে, তিনি তা করতে নিষেধ 
করবেন। আমি শায়খের নিকট আরয করলাম, হযরত, পরিভাষায় যাকে ফানাফিল্লাহ্‌ ও 
বাকাবিল্লাহ্‌ বলা হয়, এরূপ শায়খ পাওয়া না গেলে কি করতে হবে? শায়খ বললেন $ এরূপ 
পরিস্থিতির সম্মুখীন হলে প্রত্যেক ওয়াক্তের নার্মাঘের পর বিশবার করে দৈনিক একশ বার 
ইস্তেগফার করা উচিত। কেননা, রসুলে করীম সো) বলেনঃ আমি মাঝে মাঝে অন্তরে 
মলিনতা অনুভব করি। তখন আমি প্রত্যহ একশ বার ইস্তেগফার অর্থাৎ আল্লাহ্‌ তা'আলার 
কাছে ক্ষমা প্রার্থনা করি। 

খেয়াল-খুশীর বিরোধিতার তৃতীয় স্তর এই ষে, অধিক ধিক্র, অধ্যবসায় ও সাধনার 
মাধ্যমে নফসকে এমন পবিভ্র করা, যাতে খেয়াল-খুশীর চিহ্টুকুও অবশিষ্ট না থাকে। এটা 
বিশেষ ওলীত্বের স্তর এবং তা সেই ব্যক্তিরই হাসিল হয়, যাকে সূফী বুযূর্গগণের পরিভাষায় 
ফানাফিল্লাহ্‌ ও বাকাবিল্লাহ্‌ বলা হয়। এই শ্রেণীর ওলীগণের সম্পর্কেই কোরআনে শয়তানকে 
সম্বোধন করে বলা হয়েছে ঃ 


کے ےت 


আমার বিশেষ বান্দাদের‏ سا و ن ۶ ১৬০‏ دی لیس لک علههم سلطا 


উপর তোর কোন ক্ষমতা চলবে না। এক হাদীসেও তাঁদের সম্পর্কে বলা হয়েছে £ لا یڑ سن‎ 
حد کہم حتی یکو ن هرواه تبعا لما جکت بد‎ | অর্থাৎ কোন ব্যক্তি ততক্ষণ 
কামেল মু'মিন হতে পারে না, মতক্ষণ তার খেয়াল-খুশী আমার শিক্ষার অনুসারী না হয়ে যায়। 


৬৯২ মাআরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


কাফিররা রসূলুল্লাহ সো)-কে কিয়ামতের নিদিষ্ট দিন-তারিখ ও সময় বলে দেওয়ার 
জন্য পীড়াপীড়ি করত। সূরার উপসংহারে তাদের এই হঠকারিতার জওয়াব দেওয়া হয়েছে। 
জওয়াবের সারমর্ম এই যে, আল্লাহ্‌ তা'আলা স্বীয় অপার রহস্য বলে এ বিষয়ের জ্ঞান নিজের 
জন্যই নির্দিষ্ট রেখেছেন। এই সংবাদ কোন ফেরেশতা অথবা রসূল (সা)-কে তিনিদেন নি। 
কাজেই এ দাবী ۱ 


سورة عبس 
7 9531 


মঙ্ধায় অবতীর্ণ 8 ৪২ আয়াত, ১ রুকু, 


৫০১০০০১৪২০০ 
ری‎ ২০৬৪ ০১০ পেতে 


م ei‏ 
سے ار کے 


8542( تر রদ পর‏ ی 
من م 4( 245 ১8864/23/4054,3448‏ 
ٰ سو 24৫১1005531 ১: ৪৮4৪৩‏ 
2ت es SE es CEES LIAS‏ 

৫৫ উহ کا‎ ৫965 E 2৬ 
8৪555201828 ادا جاء بالط اه‎ ও রর 
05525 6৮) ১5255 72058%53 

3 ৪ এ টে ১2 296 ee «939992 نرہ د‎ 
534-35 € 25424 40৯5৬ 8 وحود یوم مسورة‎ © Ai) 


and e١‏ عم 


و یہ ہے 
0019٥ 96 ৩2258574495‏ کت 


Ko ۵ بت‎ 


SR 


os 


৬৯৪ তফসীরে মাআরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


পরম করুণাময় ও অঙীম দয়ালু আল্লাহ্র নামে শুর 


(১) তিনি জকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন। (২) কারণ, তার 
কাছে এক অন্ধ আগমন করল। (৩) আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত, (8) 
অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশে তার উপকার হত। (GC) ۶۲35 ۲ বেপরোয়া, (৬) 
আপনি তার চিন্তায় মশগুল । (৭) সে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই। (৮) যে 
আপনার কাছে দৌড়ে আসলো (৯) এমতাবস্থায় যে, সে যম করে, (১০) আপনি তাকে অবজ্ঞা 
করলেন। (১১) কখনও এরূপ করবেন না, এটা উপদেশবাণী । (১২) অতএব, যে ইচ্ছা 
করবে, সে একে কবল করবে। (১৩--১৪) এটা লিখিত আছে সম্মানিত, উচ্চ, পবিত্র পত্ৰসমূহ 
(১৫) লিপিকারের হস্তে, (১৬) যারা মহত, পূতঃ চরিত্র! (১৭) মানুষ ধ্বংস হোক, সে কত 
অকুতজ্ঞ! (১৮) তিনি তাকে কি বস্তু থেকে সূষ্টি করেছেন? (১৯) শুক্র থেকে তাকে সৃষ্টি 
করেছেন, অতঃপর সপরিমিত করেছেন তাকে (২০) অতঃপর তার পথ সহজ করেছেন, 
(২১) অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে। (২২) এরপর ঘখন ইচ্ছা করবেন, 
তখন তাকে পুনরুজ্জীবিত করবেন। (২৩) দে কখনও ক্লুতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ 
করেছেন, লে তা পর্ণ করেনি। (২৪) মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক । (২৫) 
আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি। (২৬) এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি। 
(২৭) অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য, (২৮) আঙুর, শাক-সবজি, (২৯) যয়তুন, খর, 
(৩০) ঘন উদ্যান, (৩১) ফল এবং ঘাস (৩২) তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তদের 
উপকারার্থে। (৩৩) অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে, (৩৪) সেদিন পলায়ন করবে 
মান্য তার ভ্রাতার কাছ থেকে, (৩৫) তার মাতা, তার পিতা, (৩৬) তার পত্নী ও তার 
সন্তানদের কাছ থেকে । (৩৭) সেদিন প্রত্যেকেরই এক চিন্তা থাকবে, যা তাকে 
ব্যতিব্যস্ত করে রাখবে। (৩৮) অনেক মুখমণ্ডল সেদিন হবে উজ্জ্বল, (৩৯) সহাস্য ও 
প্রফুল্ল । (80) এবং অনেক মুখমণ্ডল সেদিন হবে ধূলি ধূসরিত। (৪১) তাদেরকে 
কালিমা আচ্ছন্ন করে রাখবে। (8২) তারাই কাফির পাপিষ্ঠের দল। 


ওপর NATE سم اص[ 7(۶( .۶۶۶صص سس‎ س71٣٣.‎ TATED 


তফসীরের সার-সংক্ষেপ 

শানে-নূঘূল ঃ এসব আয়াত অবতরণের কাহিনী এই ঘষে, একবার রসুলুল্লাহ্‌ (সা) 
মজলিসে বসে কিছু মুশরিক সরদারকে উপদেশ দিচ্ছিলেন। কোন কোন 5 
তাদের এই নামও বণিত আছে--আবু জাহ্ল ইবনে হিশাম, ওতবা ইবনে রবীয়া, উবাই 
ইবনে খল্ফ, উমাইয়া ইবনে খল্ফ। ইতিমধ্যে অন্ধ সাহাবী আবদুল্লাহ্‌ ইবনে উম্মে মকতুম 
(রা) সেখানে উপস্থিত হলেন এবং রসূলুল্লাহ্‌ সো)-কে কিছু জিক্তেস করলেন। এই বাক্য 
বিরতিতে তিনি বিরক্িবোধ করলেন এবং তার দিকে তাকালেন না। তাঁর চোখে-মুখে 
বিরক্তির রেখা ফুটে উঠল। যখন তিনি মজলিস ত্যাগ করে গৃহে রওয়ানা হলেন, তখন 
ওহীর লক্ষণার্দি ফুটে উঠল এবং আলোচ্য আয়াতসমূহ অবতীর্ণ হল। এই ঘটনার পর 
যখনই এই অন্ধ সাহাবী রসূলুল্লাহ (সা)-র কাছে আসতেন, তখনই তিনি তাঁর প্রতি 
সম্মান প্রদর্শন করতেন ।--€দুররে মনসুর ) আয়াতে এই ঘটনা সম্পর্কে বলা হয়েছে ঃ 


সুরাআবাসা ٦ ৬৯৫ 


পয়গন্থর (সা) ভ্রাবুঞ্চিত করলেন এবং তাকালেন না। কারণ, তাঁর কাছে এক অন্ধ 
আগমন করল। (এখানে অনুপস্থিত পদবাচ্যে বলা হয়েছে। এতে বত্তশর চরম দয়া ও 
অনুকম্পা এবং প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শন আছে। কারণ, এতে প্রতিপক্ষকে মুখোমুখি 
দোষারোপ করা হয়নি । অতঃপর বিমুখতার সন্দেহ দূরীকরণার্থে উপস্থিত পদবাচ্যে 
বলা হচ্ছেঃ) আপনি কি জানেন সে (অর্থাৎ অন্ধ সাহাবী আপনার শিক্ষা দ্বারা) হয়তো 
(পুরোপুরি) শুদ্ধ হত অথবা (কমপক্ষে কোন বিশেষ ব্যাপারে) উপদেশ গ্রহণ করত 
এবং উপদেশে তার €কিছু না কিছু) উপকার হত। পরন্ত থে ব্যক্তি (ধর্ম থেকে) 
বেপরোয়া আপনি তার চিন্তায় মশগুল হন। অথচ সে শুদ্ধ না হলে আপনার কোন 
দোষ নেই। €তার বেপরোগ্না ভাব উল্লেখ করে তার প্রতি বেশী মনোযোগী না হওয়ার 
নির্দেশ দেওয়া হয়েছে)। যে ব্যক্তি আপনার কাছে (দীনের আগ্রহে) দৌড়ে আসে এবং 
সে আল্লাহকে ভয় করে, আপনি তার প্রতি অবজ্ঞা প্রদর্শন করেন। [ এসব আয্মাতে 
রসূলুল্লাহ সো)-কে তাঁর ইজতিহাদী ভ্রান্তি সম্পর্কে অবহিত করা হয়েছে। এই ইজতিহাদে'র 
উৎস ছিল এই যে, গুরুত্বপূর্ণ কাজ আগে সম্পাদন করাই সর্বজনস্বীরুত। রস্লুল্লাহ্‌ 
(সা) কুফরের তীব্রতাকে গুরুত্বের কারণ মনে করেছেন। উদাহরণত যদি ডাক্তারের কাছে 
একজন কলেরা রোগী ও একজন সর্দিরোগী একই সময়ে উপস্থিত হয়, তবে কলেরা 
রোগীর চিকিৎসা অগ্রাধিকার পাবে। পক্ষান্তরে আল্লাহ্‌ তা'আলার উক্তির সারমর্ম এই যে, 
রোগের তীব্রতা তখনই গুরুত্বের কারণ হবে, ষঘখন উভয় রোগী চিকিৎসা প্রত্যাশী ۱ 
কিন্তু গুরুতর রোগী যদি চিকিৎসা প্রত্যাশীই না হয় বরং চিকিৎসার বিরোধিতা করে, 
তবে যে রোগী চিকিৎসা প্রত্যাশী সে-ই অগ্রাধিকার পাবে যদিও তার রোগ খুব হালকা 
হয়। অতঃপর মৃশরিকদের প্রতি এত বেশী মনোযোগী না হওয়ার কথা বলা হচ্ছে 8 
আপনি ভবিষ্যতে ] কখনও এরাপ করবেন না। (কেননা) কোরআন (নিছক একটি) 
উপদেশবাণী। (আপনার দায়িত্ব কেবল প্রচার করা)। অতএব, ষে ইচ্ছা করবে সে একে 
কবুল করবে। (যে কবুল করবে না, তার কারণে আপনার কোন ক্ষতি হবে না। এমতা- 
বস্থায় আপনি এত গুরুত্ব দিচ্ছেন কেন£ অতঃপর কোরআনের গুণাবলী বর্ণনা করা হয়েছে 
হে ) এটা (অর্থাৎ কোরআন লওহে মাহ্ফুষের) সম্মানিত, (অর্থাৎ পছন্দনীয় ও মকবুল ) 


উচ্চ মর্যাদাসম্পন্ন (কেননা, লওহে মাহ্ফুষ আরশের নিচে অবস্থিত) পবিল্র সহীফাসমূহে 
Cude পা 


লিখিত আছে (দুর্মতি শয়তান সেখানে পৌঁছতে পারে-না। আল্লাহ্‌ বলেন £ ১৯৯০১ ১ 


A IOUS A 


J মহৎ ও পৃতঃ চরিব্ন লিপিকারদের € অর্থাৎ ফেরেশতাগণের) হস্তে।‏ المطھر ون 


[ এসব গুণ জ্ঞাপন করে যে, কোরআন আল্লাহ্‌র কিতাব। লওহে-মাহফ্ষে একই বস্ত। 
কিন্তু এর অংশসমূহকে সুহুফ (সহীফাসম্হ) বলে ব্যস্ত করা হয়েছে। ফেরেশতাগণকে 
লিপিকার বলা হয়েছে। কারণ, তারা আল্লাহ্‌র আদেশে লওহে মাহ্ফুষ থেকে লিপিবদ্ধ করে। 
আয়াতসমূহের সারমর্ম এই যে, কোরআন আল্লাহ্‌র পক্ষ থেকে উপদেশবাণী। আপনি উপদেশ 
শুনিয়ে দায়িত্বমৃক্ত হয়ে যাবেন--কেউ ঈমান আনুক বানা আনুক। সুতরাং এ ধরনের 


৬৯৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


অগ্রাধিকার দেওয়ার কোন প্রয়োজন নেই। অতঃপর কাফিরদেরকে দোষারোপ করা হচ্ছে 
যে] মানুষ অর্থাৎ কাফির মানুষ, যারা এহেন উপদেশবাণী দ্বারা উপকৃত হয় না, যেমন 
আবু জাহল প্রমূখ। তারা) ধ্বংস হোক। সে কত অরুতজ! (সেদেখে নাষে) আল্লাহ্‌ 
তাকে কি বস্ত থেকে সৃষ্টি করেছেন, (অর্থাৎ তুচ্ছ বস্তু ) শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, 
অতঃপর (তার অঙ্গ-প্রত্যঙ্গকে) সুপরিমিত করেছেন, অতঃপর তার (বের হওয়ার) পথ 
সহজ করেছেন। €(সেমতে এমন অপ্রশস্ত জায়গা দিয়ে এমন সুঠাম শিশুর নিবিদ্বে বের 
হয়ে আসা আল্লাহ্‌র ক্ষমতা ও শক্তিমত্তাই জ্ঞাপন করে)। অতঃপর (বয়স শেষ হলে ) তার 
মুত্যু ঘটান এবং কবরস্থ করেন। এরপর যখন আল্লাহ্‌ ইচ্ছা করবেন, তাকে পুনরজ্জী-. 
বিত করবেন। (উদ্দেশ্য এই যে, আল্লাহ্র এসব কর্ম প্রমাণ করে যে. মানুষ আল্লাহ্‌ 
তা'আলার কুদরতের অধীন এবং তাঁর নিয়ামত ভোগ করে। সুতরাং তার আনুগত্য করা ও 
তার প্রতি ঈমান আনা জরুরী ছিল। কিন্তু) সে কখনও ক্ুতজ হয়নি এবং তিনি যে আদেশ 
করেছিলেন, তা পূর্ণ করেনি। অতএব, মানুষ ( তার সৃষ্টির প্রাথমিক অবস্থার প্রতি লক্ষ্য 
করার পর বেঁচে থাকা ও আরাম-আয়েশ করার উপকরণাদির প্রতি লক্ষ্য করুক। উপা- 
হরণত সে) তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক, খোতে তা কুত্তা, আনুগত্য ও ঈমান আনার 
কারণ হয়। অতঃপর লক্ষ্য করার নিয়ম বর্ণনা করা হয়েছে যে) আমি আশ্চর্য উপায়ে 
পানি বর্ষণ করেছি, এরপর ভূমিকে বিদীর্ণ করেছি, অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য, 
আঙ্গুর, শাক-সবজি, যয়তুন, খর্জ'র, ঘন উদ্যান, ফল ও ঘাস। (কিছু) তোমাদের ও (কিছু ) 
তোমাদের চতুষ্পদ জন্তর্দের উপকারার্থে। (এগুলো নিয়ামত ও কুদরতের প্রমাণ। এ- 
গুলোর প্রত্যেকটি কৃতক্ততা ও ঈমান দাবী করে, অতঃপর উপদেশ কবুল না করার শাস্তি 
ও কবুল করার সওয়াব উল্লিখিত হয়েছে । অর্থাৎ এখন তো তারা অকৃতক্ততা ও কুফর 
করে) অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে, (অর্থাৎ কিয়ামত শুরু হবে, তখন সব 
অরুতজতার মজা টের পেয়ে ষাবে। অতঃপর সেদিনের অবস্থা বর্ণনা করা হয়েছে যে) 
সেদিন (উপরে বণিত) মানুষ পলায়ন করবে তার ভ্রাতা, মাতা, পিতা, স্ত্রী ও সন্তানদের 
কাছ থেকে । (অর্থাৎ কেউ কারও প্রতি দরদ দেখাবে না, ষেমন অন্য আয়াতে আছে 


۸2 ۵ 0A وآ‎ 


0৬ --কারণ ) সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা‏ حمیم حمھما 


তাকে অপর থেকে নিলিপ্ত রাখবে । (অতঃপর মগমিনদের ও কাফিরদের অবস্থা বর্ণনা 
করা হয়েছে) অনেক মুখমণ্ডল সেদিন (ঈমানের কারণে ) উজ্জ্বল, সহাস্য ও প্রফুল্ল হবে 
এবং অনেক মখমগ্ডল সেদিন কুফরের কারণে, ধুলি ধূসরিত হবে । তাদেরকে কালিমা 
আচ্ছন্ন করে রাখবে । তারাই কাফির, পাপাচারীর দল। ( কাফির বলে ভ্রান্ত বিশ্বাসী এবং 
পাপাচারী বলে ভ্রান্ত কর্মী হওয়ার প্রতি ইঙ্গিত করা হয়েছে )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
"শানে নুষূলে বণিত অন্ধ সাহাবী আবদুল্লাহ্‌ ইবনে উম্মে-মকতুম (রা)-এর ঘটনায় 
ইমাম বগভী (র) আরও রেওয়ায়েত করেন যে, হযরত আবদুল্লাহ্‌ (রা) অন্ধ হওয়ার 
কারণে একথা জানতে পারেন নি যে, রসুনুপ্পাহ্‌ (সা) অন্যের সাথে আলোচনারত আছেন। 


সুরা আবাসা : ٣ ৬১৯৭ 


তিনি মজলিসে প্রবেশ করেই রস্লুল্লাহ্‌ সো)-কে আওয়াষ দিতে শুরু করেন এবং বারবার 
আওয়াষ দেন।---€( মাসহারী ) ইবনে কাসীরের এক রেওয়ায়েতে আরও আছে যে, তিনি 
রসূলুল্লাহ সাো)-কে কোরআনের একটি আয়াতের পাঠ জিজ্ঞেস করেন এবং সাথে সাথে 
জওয়াব দিতে পীড়াপীড়ি করেন। রসুলুল্লাহ্‌ (সা) তখন মক্কার কাফির নেত্বর্গকে উপদেশ 
দানে মশগুল ছিলেন। এই নেতৃবগ হিলেন ওতবা ইবনে রবীয়া, আবু জাহ্‌ল ইবনে হিশাম 
এবং রসূলুল্লাহ সো)-র পিতৃব্য আব্বাস। তিনি তখনও মুসলমান হন নি। এরূপ ক্ষেন্রে 
আবদুল্লাহ ইবনে উম্মে মকতুম রো)-র এভাবে কথা বলা এবং আয্নাতের ভাষায় ঠিক 
করা মামুলী প্রশ্ন রেখে তাত্ক্ষণিক জওয়াবের জন্য পীড়াপীড়ি করা রসূলুল্লাহ সো)-র 
কাছে বিরক্তিকর ঠেকে । এই বিরক্তির প্রধান কারণ ছিল এই যে, আবদুল্লাহ্‌ (রা) পাক্কা 
মুসলমান ছিলেন এবং সদাসর্বদা মজলিসে উপস্থিত থাকতেন। তিনি এই প্রশ্ন অন্য সময়ও 
রাখতে পারতেন। তার এই জওয়াব বিলম্বিত করার মধ্যে কোন ধর্মীয় ক্ষতির আশংকা 
ছিল না। এর বিপরীত কোরায়েশ নেত্বর্গ সব সময় মজলিসে আগমন করতো না এবং 
যেকোন সময় তাদের কাছে তবলীগও করা যেত না। এসময়ে তারা মনোনিবেশ সহকারে 
উপদেশ শ্রবণ করছিল। ফলে তাদের ঈমান আনা আশাতীত ছিল না। তাদের কথাবার্তা 
কেটে দিলে ঈমানের আশাই সুদূরপরাহত ছিল। এ ধরনের পরিস্থিতির কারণে রসূলুল্লাহ 
(সা) আবদুল্লাহ্‌ ইবনে উম্মে মকতুম (রো)-কে আমল দেন নি এবং মুখ ফিরিয়ে নিয়ে বিরক্তি . 
প্রকাশ করেন। তিনি কাফির নেতুবর্গের সাথে কথাবার্তা অব্যাহত রাখেন। অতঃপর 
মজলিস সমাপ্ত হলে আলোচ্য আয়াতসমূহ নাধিল হয় এবং রস্লুল্লাহ (সা)-র কর্ম- : 
পদ্ধতির বিরূপ সমালোচনা করে তাঁকে নির্দেশ প্রদান করা হয়। | 


রসূলুল্লাহ (সা)-র এই কর্মপদ্ধতি নিজস্ব ইজতিহাদের উপর ভিত্তিশীল ছিল। 
তিনি ভেবেছিলেন, ষে মুসলমান কথাবার্তায় মজলিসের রীতিনীতির বিরুদ্ধ পন্থা অবল- 
বন করে, তাকে কিছু হুশিয়ার করা দরকার, ষাতে সে ভবিষ্যতে মজলিসের রীতিনীতির 
প্রতি লক্ষ্য রাখে। এ কারণে তিনি আবদুল্লাহ্‌র দিক থেকে মুখ ফিরিয়ে নেন। এছাড়া 
কুফর ও শিরক বাহ্যত সর্বরৃহৎ গোনাহ্‌। এর অবসানের চিন্তা আগে হওয়া উচিত। 
আবদুল্লাহ্‌ ইবনে উম্মে মকতুম (রা) তো ধর্মের একটি শাখাগত বিষয়ের শিক্ষালাভ করতে 
চেয়েছিলেন মাত্র কিন্তু আল্লাহ্‌ তাআলা তাঁর এই ইজতিহাদকে সঠিক আখ্যা দেন নি এবং 
হ'শিয়ার করে দিয়েছেন। এখানে লক্ষণীয় বিষয় এই যে, ষে ব্যক্তি ধর্মীয় শিক্ষার প্রত্যাশী 
হয়ে প্রশ্ন করেছিল, তার জওয়াবের উপকারিতা নিশ্চিত, আর ষে বিরগ্বাদী, কথা শুনতেও 
নারাজ, তার সাথে কথা বলার উপকারিতা অনিশ্চিত। অতএব অনিশ্চিতকে নিশ্চিতের উপর ۔‎ 
কিরূপে অগ্রাধিকার দেওয়া যায়? এটা সত্যি যে, আবদুল্লাহ্‌ ইবনে উম্মে মকতুম (রা) 


| « ৮ 
মজলিসের রীতিনীতির বিরুদ্ধাচরণ করেছিলেন কিন্তু কোরআন ৮৬০০1 -শব্দ ব্যবহার 
করে তার ওষর বর্ণনা করে দিয়েছে যে, তিনি অন্ধ ছিলেন। তাই দেখতে সক্ষম ছিলেন 
না যে, রসূলুল্লাহ্‌ সো) এখন কি কাজে মশগুল আছেন এবং কাদের সাথে কথাবার্তা হচ্ছে। 
وی‎ তিনি ক্ষমার ছিলেন এবং বিমুখতা প্রদর্শনের পাল্প ছিলেন না। এ থেকে জানাযায় 
৮৮--- ) 


৬৯৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খশ্ড 


77, কোন অপারক ব্যজি'র দ্বারা অড্তাতসারে মজলিসের রীতিনীতির বিরুদ্ধাচরণ হয়ে গেলে 
তা নিন্দাহ হবেনা। 


سے سے سے পাপা পা‏ یل 


৮৮ প্রথম শব্দের অর্থ রুস্টতা অবলম্বন করা এবং চোখে-মুখে‏ 5 و لی 


বিরক্তি প্রকাশ করা। দ্বিতীয় শব্দের অর্থ মুখ ফিরিয়ে নেওয়া। এটা মুখোমুখি সম্বোধন 
করে উপস্থিত পদবাচ্য দ্বারা এসব কথা বলার স্থান ছিল ৷ কিন্তু তা না করে কোরআন 
পাক অনুপস্থিত পদবাচ্য অবলম্বন করেছে। এতে ভৎ সনার স্থলেও রসূলুল্লাহ সো)-র 
সম্মানের প্রতি লক্ষ্য রাখা হয়েছে এবং ধারণা দেওয়া হয়েছে যে, কাজটি যেন অন্য কেউ 
করেছে। এতে ইঙ্গিত আছে যে, এরূপ করা আপনার পক্ষে সমীচীন হয়নি। পরবতী 


A পাখা 


(আপনি কি জানেন?) 51021 15 সে)-র ওষরের দিকে‏ و سا ید ریک 


ইঙ্গিত করে বলা হয়েছে যে, আপনার মনোযোগ এদিকে নিবদ্ধ হয়নি যে, সাহাবীর জিজ্ঞা- 
সিত বিষয়ের উপকারিতা নিশ্চিত এবং কাফিরদের সাথে আলোচনার উপকারিতা অনি- 
শ্চিত। এ বাক্যে অনুপস্থিত পদবাচ্যের পরিবর্তে উপস্থিত পদবাচ্য অবলম্বন করার মধ্যেও 
রসূলুল্লাহ্‌ (সা)-র সম্মান ও মনোরঞ্জন রয়েছে। কেননা, যদি কোথাও উপস্থিত পদ- 
বাচ্য ব্যবহার করা না হত, তবে সন্দেহ হতে পারত যে, এই কর্মপদ্ধতি অপছন্দ করার 
কারণেই মুখোমুখি সম্বোধন বর্জন করা হয়েছে। এটা রসূলুল্লাহ্‌ সো)-র জন্য অসহনীয় 
কম্টের কারণ হত। সুতরাং প্রথম বাক্যে অনুপস্থিত পদবাচ্য ব্যবহার করা এবং দ্বিতীয় 
বাক্যে উপস্থিত পদবাচ্য ব্যবহার করা---উভয়টির মধ্যে রসুলুল্লাহ্‌ সো)-র সম্মান ও 
মনোরঙন রয়েছে। 


Gora SIO GL nT مق سیی بل‎ 


1 س ۸ا 
*৬)-_অর্থাৎ আপনি কি জানেন, এই‏ 508 9851 کر قننفعه الذ کر ی 


সাহাবী যা জিজ্ঞাসা করছিল, তা তাকে শিক্ষা দিলে সে তদ্দ্বারা পরিশুদ্ধ হতে পারত 
কিংবা কমপক্ষে আল্লাহ্‌কে স্মরণ করে প্রাথমিক উপকার লাভ করতে পারত کر کی‎ S- 
শব্দের অর্থ আল্লাহ্‌ কে বহুল পরিমাণে স্মরণ করা ।--(সিহাহ্‌) 


এখানে দু'টি শব্দ ব্যবহাত হয়েছে_, 5 9 ও کر‎ 4৪- প্রথমটির অর্থ পাক-পবিল্ত 


হওয়া এবং দ্বিতীয়টির অর্থ উপদেশ লাভ করা | প্রথমা সৎকর্মপরায়ণ আল্লাহ্ভীরুদের 
স্তর। যারা নফ্সকে বাহ্যিক ও অভ্যন্তরীণ সর্বপ্রকার নোংরামি থেকে পাক-সাফ করে 
নেয় এবং দ্বিতীয়টি ধর্মের পথে চলার প্রথম স্তর। কারণ, যে আল্লাহ্‌র পথে চলা শুর? 
করে, তাকে আল্লাহ্‌র স্মরণে নিয়োজিত করা হয়- -যাতে আল্লাহ্র মাহাত্ম্য ও ভয় তার 
মনে উপস্থিত থাকে। উদ্দেশ্য এই যে, এই সাহাবীকে শিক্ষা দিলে তাতে এক না এক 
উপকার হতই-_ প্রথমটি, না হয় দ্বিতীয়টি। উভয় প্রকার হওয়ারও স্তাবনা আছে। 
)سب‎ মাষহারী ) 


সূরা আবাসা ৬৯৯ 


প্রচার ও শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কোরআনী মূলনীতি ঃ এক্ষেত্রে রসূনুল্লাহ্‌ (সা)-র 
সামনে একই সময়ে দু'টি কাজ উপস্থিত হয়--১. একজন মুসলমানকে শিক্ষা দান 
ও তার মনম্তুষ্টি বিধান এবং ২. অমুসলমানদের হিদায়তের দিকে মনোযোগ । 
কোরআন পাকের ইরশাদ একথা ফুটিয়ে তুলেছে ষে, প্রথম কাজটি দ্বিতীয় কাজের অগ্রে 
সম্পাদন করতে হবে এবং দ্বিতীয় কাজের কারণে প্রথম কাজে বিলম্ব করা অথবা 5ا‎ 
করা বৈধ নয়। এ থেকে জানা গেল যে, মুসলমানদের শিক্ষা ও সংশোধনের চিন্তা অমু- 
সলমানকে ইসলামে অন্তর্ভুক্ত করার চিন্তা থেকে অধিক গুরুত্ববহ ও অগ্রণী । 


এতে সেসব আলিমের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশ রয়েছে, যারা অমুসলমানদের 
সন্দেহ দূরীকরণ এবং তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার থাতিরে এমন সব কাণ্ড 
করে বসেন, ফদ্দ্বারা সাধারণ মুসলমানদের মনে সন্দেহ-সংশয় অথবা অভিযোগ সৃষ্টি 
হয়ে হায়। তাদের উচিত এই কোরআনী দিক নির্দেশ অনুযায়ী মুসলমানদের সংরক্ষণ ও 
অবস্থা সংশোধনকে অগ্রাধিকার দেওয়া। আকবর এলাহাবাদী মরহুম চমৎকার বলেছেন £ 


ہے و فا سمجھیں تمھیں اھل حرم اس سے بچو 
د یر والے کج ادا کهد ین یه بد نا می بهلی 


পরবর্তী আয়াতসমূহে কোরআন পাক এ বিষয়্টিই পরিষ্কারভাবে -বর্ণনা করেছে। 
حيحص یل‎ পান سس‎ IAA بي م‎ 3 


55৯ | ৩৮ ৬৩ 1 অৰ্থাৎ যে ব্যক্তি আপনার ও আপনার ধর্মের‏ فا لٹ لئ تمد ی 


প্রতি বেপরোয়া ভাব প্রদর্শন করছে, আপনি তার চিন্তায় মশগুল আছেন মে, সে কোনরাপে 
মূসলমানহোক। অথচ এটা আপনার দায়িত্ব নয়। সে মুসলমান নাহলে আপনাকে অভিযুক্ত 
করা হবে না। পক্ষান্তরে ঘষে ব্যক্তি ধর্মের জ্ঞান অন্বেষণে দৌড়ে আপনার কাছে আসে এবং 
সে আল্লাহ্‌কে ভয়ও করে, আপনি তার দিকে মনোযোগ দেন না। এতে সুস্পষ্টভাবে রসূলুল্লাহ্‌ 
(সা)-কে নির্দেশ দেওয়া হয়েছে যে, শিক্ষা সংশোধন ও প্রশিক্ষণের মাধ্যমে মুসলমানদেরকে 
পাকাপোক্ত মুসলমান করা অমুসলমানকে ইসলামে অন্তর্ভূক্ত করার চিন্তা করা থেকে অধিক 
গুরুত্বপূর্ণ ও অগ্রণী । এর চিন্তা অধিক করা উচিত। অতঃপর কোরআন যে উপদেশবাণী 

এবং উচ্চমর্যাদাসম্পন্ন, তা বর্ণনা করা হয়েছে। 

مر ۶ 3 77 #4 رن ۔ 
বলে লওহে মাহ্‌ফুষ বোঝানো‏ معضصنی معف مکر س٦‏ سر فو ৪:8০ be‏ 

2 0 72 7 7 

হয়েছে। এটা যদিও এক বস্ত কিন্তু সমস্ত এঁশী সহীফা এতে লিখিত আছে বলে একে বহু- 
বচনে প্রকাশ করা হয়েছে। فرع‎ ৮*-বলে এর উচ্চমর্ধাদা বোঝানো হয়েছে এবং 
৪ )৫০-বলে বোঝানো হয়েছে যে, নাপাক মানুষ, হায়েয ও নেফাসওয়ালী নারী এবং 


অযুহীন ব্যক্তি একে স্পর্শ করতে পারে না। 


পি পা বর eee AN و‎ ۱ | ۱ ۱ ۱ 
ٹر 6م سفرۃ۔۔ہا ید ی سفر  کرام پر ر ة‎ ৮, এর বহুবচন হতে পারে । অর্থ 
2 7 a | 


5 
“7 


৭০০ . তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


হবেলিপিকার। এমতাবস্থায় এই শব্দ দ্বারা ফেরেশতা কেরামুন-কাতেবীন অথবা পয়গন্বরগণ 
এবং তাঁদের ওহী লেখকগণকে বোঝানো হরে। এটা হযরত ইবনে আব্বাস রো) ও মৃজাহিদ 
রে)-এর তফসীর । 

৪)৯,-শব্দটি ১৯৯০" এর বহুবচনও হতে গারে। অর্থ দূত। এমতাবস্থায় এর 


দ্বারা দূত ফেরেশতা, পয়গম্বরগণ এবং ওহী লেখক সাহাবায়ে কিরামকে বোঝানো হয়েছে ۱ 
আলিমগণও এতে অন্তর্ভুক্ত রয়েছেন। কেননা তাঁরাও রস্ূলুপ্লাহ্‌ সো) ও উম্মতের মধ্যবর্তী 
দূত | এক হাদীসে রসূলুল্লাহ সো) বলেন £ কিরা*আতে বিশেষক্ত কোরআন পাঠকও এই 
আয়াতে বণিত ব্যক্তিবর্গের অন্যতম । আর যে ব্যক্তি বিশেষক্ত নয় কিন্তু কম্টে-সৃষ্টে 
কিরা'আত শুদ্ধ করে নেয়, সে দ্বিগুণ সওয়াব পাবে, কিরা“আতের সওয়াবও কষ্ট করার 
সওয়াব। এ থেকে জানা গেল ষে, বিশেষজ্ঞ ব্যক্তি অনেক সওয়াব পাবে ।_(মাষহারী ) 


অতঃপর মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ষেসব নিয়ামত ভোগ করে, সেসব নিয়ামতের 
কথা উল্লেখ করা হয়েছে । এগুলো বস্তুনিষ্ঠ ও অনুভূত বিষয়। সামান্য চেতনাশীল ব্যক্তিও 


A 


এগুলো বুঝতে সক্ষম ৷ এ প্রসঙ্গে মানব সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে এবং প্রথমে ৩ 


15 


WE hh এ 1 বলে প্রশ্ন রাখা হয়েছে ষে, হে মানুষ, চিন্তা কর, আল্লাহ্‌ তোমাকে কি TY 


থেকে - করেছেন ? এই প্রশ্নের জওয়াব নিদিষ্ট---অন্য কোন জওয়াব হতেই পারে না। 
“AB A 


তাই নিজেই জওয়াব দিয়েছেন ঃ ১৪০১ (.১*-__অর্থাৎ মানুষকে বীর্য থেকে সৃঙ্টি 
4 a 


€ 2 পতিত 
করেছেন । ١ $ 5১১ ৪4--অর্থাৎ কেবল বীর্য থেকে মানুষকে সৃষ্টিই করেন নি 
বরং তাকে সুপরিমিতও করেছেন। তার গতনপ্রকৃতি, আকার-আকৃতি, অঙ্গ -প্রত্যঙ্গের দৈর্ঘ- 
প্রস্থ, গ্রন্থি, চক্ষু, নাক, কান ইত্যাদি এমন সুপরিমিতভাবে সৃষ্টি করেছেন ষে, একটু এদিক- 
সেদিক হলে মানুষের আক্ুতিই বিগড়ে যেত এবং কাজকর্ম দুরূহ হয়ে যেত। 


C^ س‎ 


$) ১১-শব্দের এরাপ অর্থও হতে পারে যে, মানুষ ঘখন মাতৃগর্ভে সৃষ্টি হতে 


থাকে, তখন আল্লাহ্‌ তাআলা তাঁর চারটি বিষয়ের পরিমাণ লিখে দেন। ১. সেকিকি কাজ 
করবে এবং কিরূপে করবে, ২. তার বয়স কত হবে, ৩. কি পরিমাণ রিষিক পাবে এবং 
৪. পরিণামে ভাগ্যবান হবে, না হতভাগা হবে ।---(বুখারী, মুসলিম) 


7ت ۵ رص نے ےچ 


৮ অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা স্বীয় রহস্য বলে মাতৃগর্ভের তিন অন্ধকার‏ السبیل پسر ک 


প্রকোষ্ঠে এবং সংরক্ষিত জায়গায় মানুষকে সৃষ্টি করেন। যার গর্ভে এই সৃষ্টিকর্ম চলে, 
সে নিজেও এ জঅম্পর্কে বিস্তারিত কিছুই জানে না। এরপর আল্লাহ্‌ তা'আলার অপার 


সূরা আবাসা ৭০১ 


শক্তিই এই জীবিত ও পূর্ণাজ মানুষের মাতৃগর্ভ থেকে বাইরে আসার পথ সহজ করে দেয়। 
চার-পাচ পাউণ্ড ওজনের দেহটি সহীসালামতে বাইরে চলে আসে এবং মায়েরও এতে 
তেমন কোন দৈহিক ক্ষতি হয় না। 


ل وج اس লা‏ مس Cea‏ 


১০ ০০1 ৮ নিয়ামত বর্ণনা প্রসঙ্গে মানব সৃষ্টির সূচনা বর্ণনা করার‏ فا تبر 


পর পরিণতি অর্থাৎ মৃত্যু ও কবরের কথা উল্লেখ করা হয়েছে। এ থেকে জানা গেল 
যে, মানুষের মৃত্যু প্রকৃতপক্ষে কোন বিপদ নয়- নিয়ামত। রসূলপ্লাহ্‌ (সা) বলেন 8 &৪০১- 


৩১০০) من‎ 8) মৃত্যু মুমিনের জন্য উপটৌকনস্বরূপ। এর মধ্যে অনেক রহস্য নিহিত 
سے سح کک‎ ডে কালী 


রয়েছে । $45 অর্থাৎ অতঃপর তাকে কবরস্থ করেছেন । বলা বাহুল্য, এটাও 


এক নিয়ামত। কেননা, আল্লাহ্‌ তা'আলা মানুষকে সাধারণ জন্ত-জানোয়ারের ন্যায় ষেখানে 
মরে সেখানেই পচে গলে যেতে দেননি বরং তাকে গোসল দিয়ে পাক-সাফ কাপড় পরিয়ে 
সম্মান সহকারে কবরে দাফন করে দেওয়া হয়। এই আয়াত থেকে জানা গেল যে, মৃত 
মানুষকে দাফন করা ওয়াজিব । 


Cree কা AL ডেল গেলা 


5 کل لما پقض ما ! مر‎ এতে অবিশ্বাসী মানুষকে হুশিয়ার করা হয়েছে যে, 


আল্লাহ্‌র উপরোক্ত নিদর্শনাবলী ও নিয়ামতরাজির পরিপ্রেক্ষিতে মানুষের উচিত ছিল এগুলো 
সম্পর্কে চিন্তা-ভাবনা করে আল্লাহ্‌র প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তাঁর বিধানাবলী পালন 
করা। কিন্তু হতভাগ্য মানুষ তা করেনি। অতঃপর মানবস্ৃম্টির সুচনা ও পরিসমাপ্তির 
মাঝখানে যেসব নিয়ামত মানুষ ভোগ করে সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। 
অর্থাৎ মানুষের রিষিক কিভাবে সৃষ্টি করা হয়ঃ কিভাবে আকাশ থেকে পানি বষিত 
হয়ে মাটির নিচে চাপাপড়া বীজকে সজীব ও সতেজ করে তোলে । ফলে একটি সরঃ 
ওক্ষীণকায় অংকুর মাটি ভেদ করে উপরে উঠে। অতঃপর তা থেকে হরেক রকমের 
শস্য, ফল-ম্ল ও বাগ-বাগিচা সৃষ্টি হয়। এসব নিয়ামত সম্পর্কে মানুষের বারবার 
অবহিত করার পর পরিশেষে আবার কিয়ামতের প্রসঙ্গ আনা হয়েছে। 


25 نه‎ EE লি وا ھا‎ 
৯৯, ৮০1 ৩৬ ৪ 1 ১৩ ১৯ ৩ এমন কঠোর নাদ; যার ফলে মানুষ শ্রবণ 


শক্তি হারিয়ে ফেলে। এখানে কিয়ামতের হট্টগোল তথা শিংগার ফুঁক বোঝানো হয়েছে। 


AT A Ia f eA o 


২৬1 (১৮০ ৪0০01 09 درم‎ - এখানে হাশরের ময়দানে সকলের সমাবেশের 


দিন বোঝানো হয়েছে। সেদিন প্রত্যেক মানুষ আপন চিন্তায় বিভোর হবে। দুনিয়াতে 
TT আত্মীয়তা ও সম্পর্কের কারণে মানুষ একে অপরের জন্য জীবন পর্যন্ত বিসর্জন 


৭০২ তফসীরে মাণআরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


দিতে কুম্ঠিত হয় না, হাশরে তারাই নিজ নিজ চিন্তায় এমন নিমগ্ন হবে যে কেউ 
কারও খবর নিতে পারবে না বরং সামনে দেখলেও মুখ লুকাবে। প্রত্যেক মানুষ তার 
ভ্রাতার কাছ থেকে-পিতা, মাতা, স্ত্রী ও সন্তানদের কাছ থেকে মুখ লুকিয়ে ফিরবে। দুনি- 
যাতে পারস্পরিক সাহায্য ও সহযোগিতা ভ্রাতাদের মধ্যে হয়। এরচেয়ে বেশী পিতামাতাকে 
সাহায্য করার চিন্তা করা হয় এবং স্বভাবগত কারণে এর চেয়েও বেশী স্ত্রী এবং সন্তানদের 
সাথে সম্পর্ক স্থাপিত হয়। আয়াতে নীচ থেকে উপরের সম্পর্ক যথাক্রমে উল্লেখ করা হয়েছে। 
অতঃপর হাশরের ময়দানে মুর্গমন ও কাফিরের পরিণতি বর্ণনা করে সূরার ইতি টানা হয়েছে 


سووة القکر بو 
রা তাকভীর‏ 
মক্কায় অবতীর্ণ, ২৯ আয়াত, ১ রুক্‌'‏ 
Lady $ 2‏ و 
০৯১৪০৮৬০4১৮,‏ 
2:20 مد اام و وو کر و 4 2 ر و পেত 5 প৬‏ 
لدا বা‏ کرو ود ঞ%।‏ 1 19555( 
5%%145/৬1956 9,148‏ 
زوجت ج ৫ ১০৫৬ 8৩0০4501958‏ لدا الصف 
৫ 18/85:8‏ رت و لس 25185 86৩‏ 
۱ نے ১৭০৮৪০৪৩১৯৬ ঢা এ & ৬৮6৪‏ 
৫ eer? 24 1৮ 4‏ یسں 7ر اہ میم 
۵والص ردان یه لقول رسول کرگرن زی وق 
Sys SEG HAS ৩১৩৬‏ :83 
مر و مرا و مرم وہ۔ ہو 9 ا[ 
1۳۳ افق ال ISL 15১0০‏ ماھ هو قول 
فده وش ادن دیما هوعد لغب ,ضنون 0 وما هر پقول 
৯৩‏ وا یکن 25১০ তন‏ 
জে তা) ০১ এ REDO‏ 84545 
পরম করুণাময় ও অসীম দয়ার আল্লাহ্র নামে শুরু‏ 
(১) যখন সূর্য আলোহীন হয়ে যাবে, (২) যখন নক্ষত্র মলিন হয়ে যাবে, (৩)‏ 
যখন পর্বতমালা অপসারিত হবে, (8) যখন দশ মাসের গভবতী উক্্রীসমূহ উপেক্ষিত‏ 
হবেঃ (৫) ঘখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে, (৬) যখন সমুদ্রকে উত্তাল করে তোলা‏ 


হবে,ন) যখন আত্মাসমূহকে যুগল করা হবে, (৮) যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞেস. 
করা হবে, (৯) কি অপরাধে তাকে হত্যা করা হল£ (১০) যখন আমলনামা [খালা হবে 





৭০৪ তফসীরে মা"আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


(১১) ঘখন আকাশের আবরণ অপসারিত হবে, (১২) যখন জাহান্নামে অগ্নি FETS 
করা হবে (১৩) এবং যখন জান্নাত, সন্নিকউবতী হবে, (১৪) তখন প্রত্যেকেই জেনে নেবে 
সেকি উপস্থিত করেছে। (১৫) 8 শপথ করি যেসব নক্ষন্রগুলো পশ্চাতে সরে যায়, 
(১৬) চলমান হয় ও অদুশ্য হয় (১৭) শপথ নিশাবসান ও (১৮) প্রভাত আগমনকালের, 
(১৯) নিশ্চয় কোরআন সম্মানিত রসুলের আনীত বাণী, (২০) যিনি শক্তিশালী, আরশের 
মালিকের নিকট সর্যাদাশালী, (২১) সবার মান্যবর, সেখানকার বিশ্রাসভাজন । (২২) 
এবং তোমাদের সাথী পাগল নন। (২৩) তিনি সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখে- 
ছেন। (২৪) তিনি অদৃশ্য বিষয় বলতে ক্বপণতা করেন না। (২৫) এটা বিতাড়িত 
শয়তানের উক্তি নয়। (২৬) অতএব, তোমরা কোথায় যাচ্ছ? (২৭) এটা তো কেবল বিশ্ব 
বাসীদের জন্য উপদেশ, (২৮) তার জন্য, যে তোমাদের মধ্যে সোজা চলতে চায়। (২৯) 
তোমরা আল্লাহ্‌ রব্বুল আলামীনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পার না। 


পাস 


তফসীরের সার-সংক্ষেপ 

যখন সূর্য জ্যোতিহীন হয়ে যাবে, যখন নক্ষত্র খসিত হবে, যখন পর্বতমালা চালিত 
হবে যখন দশ মাসের গর্ভবতী উন্ত্রীগুলো উপেক্ষিত হবে, ঘখন বন্য জন্তরা অস্থির হয়ে) 
একক্রিত হবে, যখন সমৃদ্রকে উত্তাল করে তোলা হবে, (এই ছয়টি ঘটনা প্রথমবার শিংগায় 
ফুঁক দেওয়ার সময় হবে। তখন দুনিয়া জনবসতিপূর্ণ হবে এবং শিংগা ফুঁকের ফলে এসব 
বিবর্তন সংঘটিত CTI FE ইত্যাদিও স্ব-স্ব অবস্থায় বিদ্যমান থাকবে এবং কতকগুলো 
উন্দ্রী বাচ্চা প্রসবের নিকটবর্তী হবে। এ ধরনের উন্ত্রী আরবদের কাছে সর্বাধিক মূল্যবান 
সম্পদ। তারা সর্বক্ষণ এগুলোর দেখাশোনা করে। কিন্তু তখন হৈ-হুল্লোড়ের মধ্যে কারও কোন 
কিছুর দিকে লক্ষ্য থাকবে না। বন্য জন্তরাও অস্থির হয়ে একদল অপর দলের মধ্যে মিশ্রিত 


হয়ে যাবে । সমৃদ্রে প্রথমে জলোচ্ছাস দেখা দেবে এবং ভূমিতে ٦ ক হবে। ফলেসব 
A Fuss «wr 


মিষ্ট ও লোনা সমুদ্র একাকার হয়ে যাবে। শ اذا الما ر نجر‎ [> 5 আয়াতে এর উল্লেখ 


করা হয়েছে । এরপর উত্তাপের আতিশফ্যে সব সমুদ্রের পানি عو‎ পরিণত 1 
প্রথমে বায়ু হয়ে পরে অগ্নি হয়ে ঘাবে। এরপর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অতঃপর ষে ছয়টি 
ঘটনা উল্লেখ করা হয়েছে, সেগুলো দ্বিতীয়বার শিংগায় ফুঁক দেওয়ার পর সংঘটিত হবে। 
ঘটনাগুলো এই) খখন এক এক শ্রেণীর লোককে একত্র করা হবে, (কাফির আলাদা, 
মুসলমান আলাদা, তাদের মধ্যে এক এক তরীকার লোক আলাদা আলাদা )। যখন জীবস্ত 
প্রোথিত কন্যাকে জিক্তেস করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল? ( এই জিজ্ঞাসার 
উদ্দেশ্য প্রোথিতকারী নরপিশাচদের অপরাধ প্রকাশ করা) যখন আমলনামা খোলা হবে 


۶ صیر و و‎ TAT 


(যাতে সবাই নিজ নিজ আমল দেখে নেয় ঃ যেমন অন্য আয়াতে আছে £ 1) 52০০ & 4৪ ر‎ 
যখন আকাশ খুলে যাবে, (ফলে আকাশের উপরিস্থিত বস্তুসমূহ দৃর্গগোচর হবে। এছাড়া 


ea‏ صق و 


79۔ ہو م تششق السما ء مج ومد > اج আকাশ খুলে যাওয়ার ফলে‏ 


সুরা তাকভীর ৭০৫ 


যার উল্লেখ করা হয়েছে )। খন জাহান্নাম (আরও বেশী) প্রত্লিত করা হবে এবং 
জান্নাতকে নিকটবর্তী করা হবে প্রেথম ফুঁক ও দ্বিতীয় ফুঁকের এসব ঘটনা খন সংঘটিত 
হয়ে যাবে, তখন) প্রত্যেকেই জেনে নেবে সে কি নিয়ে এসেছে । (এই হাদয়বিদারক 
ঘটনা খন হবে, তখন আমি অবিশ্বাপীদেরকে এর স্বরাপ বলে দিচ্ছি এবং বিশ্বাসীদেরকে 
এর জন্য প্রস্তুত করছি। কোরআন মেনে নিলে এবং তদনুখায়ী কাজকর্ম করলে এই 
উভয় উদ্দেশ্য অজিত হয়। কোরআনে এর প্রমাণ এবং মুক্তির পন্থা আছে। তাই) আমি 
শপথ করি সেসব নক্ষত্ত্রের, যেগুলো (সোজা চলতে চলতে ) পশ্চাতে সরে বায় জেতঃপর) 
পশ্চাতেই চলমান হয় এবং পশ্চাতে চলতে চলতে এক সময় উদয়াচলে ) অদৃশ্য হয়ে 
যায়। (চটি নক্ষত্ৰ এরূপ করে। এগুলো কখনও সোজা চলে, কখনও পশ্চাতে চলে। 
এরা হচ্ছে শনি, বৃহস্পতি, বুধ, মঙ্গল ও শুক্র গ্রহ)। শপথ নিশা অবসান ও প্রভাত 
আগমন কালের, (অতঃপর জওয়াব বর্ণনা করা হয়েছে) এই কোরআন একজন সম্মানিত 
ফেরেশতার অর্থাৎ জিবরাঈল (আ)-এর আনীত কালাম, যিনি শক্তিশালী, আরশের 
মালিকের কাছে মর্যাদাশীল, সেখানে (অর্থাৎ আকাশে) তাঁর কথা মান্য করা হয় (অর্থাৎ 
ফেরেশতারা তাকে মানে। মিরাজের হাদীস থেকেও একথা জানা যায়। তাঁর আদেশেই 
ফেরেশতাগণ আকাশের দরজাসমূহ খুলে দিয়েছিল এবং তিনি) বিশ্বাসভাজন তাই বিশ্ুদ্ধ- 
ভাবে ওহী পৌছিয়ে দেন। অতঃপর যার প্রতি ওহী অবতীর্ণ হয়, তাঁর সম্পর্কে ইরশাদ 
হচ্ছে 8) তোমাদের সাথী [ অর্থাৎ মুহাম্মদ সো) যার অবস্থা তোমরা জান ] উন্মাদ 
নন (নবুয়ত অস্বীকারকারীরা তাই বলত)। তিনি ফেরেশতাকে (আসল আকৃতিতে 
আকাশের ) পরিফার দিগন্তে দেখেছেনও (পরিষ্কার দিগন্ত অর্থ উধ্বদিগন্ত, যা স্পজ্ট 


44 روف‎ পাঠা 


দৃষ্টিগোচর হয়। সুরা নজমে আছে و هو با لا فن آلا على‎ )। তিনি অদৃশ্য (অৰ্থাৎ 


ওহীর) বিষয়াদিতে কৃপণতা করেন না (অতীন্দ্রিয়বাদীরা তাই করত। তারা অর্থের বিনি- 
ময়ে কোন বিষয় প্রকাশ করত। এতে করে যেন বলা হয়েছে তিনি অতীন্দ্রিয়বাদী নন এবং 
নিজের কাজের কোন বিনিময় গ্রহণ করেন না)। এটা (অর্থাৎ কোরআন) কোন বিতাড়িত 
শয়তানের উক্তি নয়। [ এতে পূর্বোক্ত “অতীন্দ্রিয়বাদী” নন কথাটি আরও জোরদার হয়ে 
গেছে। সারকথা এই ষে, মুহাম্মদ সো) উন্মাদ নন, অতীন্ড্রিয়বাদী নন এবং অর্থলোভীও নন। 
তিনি ওহী নিয়ে আগমনকারী ফেরেশতাকে চিনেনও । এই ফেরেশতাও অনুরূপ গুণ- 
সম্পন্ন । সুতরাং এই কোরআন অবশ্যই আল্লাহর কালাম এবং তিনি আল্লাহ্‌র রসূল 
(সা) উপরোক্ত শপথগুলো উদ্দিষ্ট বিষয়ের সাথে খুবই সামঞ্জস্যশীল। নক্ষন্ত্রসম্হের 
সোজা চলা, পশ্চাৎ্গামী হওয়া ও অদৃশ্য হওয়া ফেরেশতার. আগমন-নির্গমন ও উধ্বলোকে 
অদৃশ্য হওয়ার সাথে মিল রাখে এবং নিশার অবসান ও প্রভাতের আগমন কোরআনের 
কারণে কুফরের অন্ধকার দূরীভূত হওয়া এবং হিদায়ত জ্যোতির আগমনের অনুরূপ ]। 
অতএব তোমরা (এ ব্যাপারে) কোথায় চলে যাচ্ছ (এবং কেন নবুয়ত অস্বীকার করছ)? 
এটা তো (সাধারণভাবে) বিশ্বাসীদের জন্য উপদেশ (এবং বিশেষভাবে) এমন ব্যক্তির জন্য, 
যে তোমাদের মধ্যে সোজা চলার ইচ্ছা করে। (কোরআন সোজা পথ বলে দেয়, এদিক 
بسچ‎ ) 


৭০৬ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ অস্টম খণ্ড 


দিয়ে কোরআন সাধারণ লোকদের জন্য হিদায়ত এবং মুমিনদের জন্য হিদায়ত এহ 
অর্থে যে, তাদেরকে গন্তবাস্থলে পৌছিয়ে দেয়। কেউ কেউ কোরআনের উপদেশ গ্রহণ 
করে না, এতে কোরআন উপদেশবাণী নয় বলে সন্দেহ পোষণ করাধায় না। কেননা) 
রাব্বুল আলামীন আল্লাহর অভিপ্রায়ের বাইরে তোমরা অন্য কিছুই ইচ্ছা করতে পার না 
অর্থাৎ এটা উপদেশবাণী ঠিকই কিন্তু এর কার্যকারিতা আল্লাহ্র ইচ্ছার উপর নির্ভরশীল, 
যা কতকের জন্য হয় এবং কতকের জন্য রহস্যবশত হয় না)। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
Aus SF AN 


৩১) کر راذا الشمس کو‎ এক অর্থ জ্যোতিহীন হওয়া। হাসান বসরী 


রে) এই তফসীরই করেছেন। এর অপর অর্থ নিক্ষেপ করাও হয়ে থাকে। রবী ইবনে 
খায়সাম (ج)‎ এই তফসীর করেছেন। উদ্দেশ্য এই যে, সূর্যকে সমুদ্রে নিক্ষেপ করা হবে 
এবং সুর্যের উত্তাপে সারা সমুদ্র অগ্নিতে পরিণত হবে। এই দুই তফসীরের মধ্যে কোন 
বিরোধ নেই। কেননা, এটা সম্ভবপর ষে, প্রথমে সূর্যকে জ্যোতিহীন করে দেওয়া হবে, 
অতঃপর সমৃ্দ্রে নিক্ষেপ করা হবে। সহীহ্‌ বুখারীতে আবু হোরায়রা (রা)-র রেওয়া- 
য়েতক্রমে ' রসূলুল্লাহ. সো) বলেন $ কিয়ামতের দিন চন্দ্র-সূর্য সমুদ্রে নিক্ষিপ্ত ٩۱ 
হ্বাসনদে আহমদে আছে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই আয়াত প্রসঙ্গে আরও কয়েকজন 
তফসীরবিদ বর্ণনা করেন যে, কিয়ামতের দিন আল্লাহ্‌ তাআলা সূর্য, চন্দ্র ও সমস্ত 
নক্ষত্রকে সমৃদ্রে নিক্ষেপ করবেন, অতঃপর এর উপর প্রবল বাতাস প্রবাহিত হবে। ফলে 
সারা সম্দ্র অগ্নি হয়ে যাবে। এভাবে চন্দ্র, সূর্য সমূদ্রে নিক্ষিপ্ত হবে এবং জাহান্নামে 
নিক্ষিপ্ত হবে-এই উভয় কথাই ঠিক হয়ে যায় । কেননা, সারা সমুদ্র তখন জাহান্নাম 
হয়ে যাবে ।--(মাযহারাী, কুরতুবী ) 


ATA 


অর্থ পতিত হওয়া। পূর্ববর্তীগণ থেকে‏ چو انکدا رس النجرم انکد رن 


এই তফসীরই বণিত হয়েছে। আকাশের সব নক্ষন্ত্র সমুদ্রে পতিত হবে। পূর্বোক্ত রেওয়া- 
য্নেতসমূহে এর বিবরণ রয়েছে । 


سے می ۸ বি‏ 


“us. 
الین ر عطلمت‎ 1১1 | و‎ আরবের নীতি و‎ দৃষ্টান্তত্বরাপ একথা বলা 


হয়েছে। کے‎ জানি وتان‎ প্রথমে সম্বোধন করা হয়েছে। তাদের 
কাছে দশ মাসের গর্ভবতী উন্ট্রনী বিরাট ধনরূপে গণ্য হত। তারা এর দুগ্ধ ও বাচ্চার 
অপেক্ষা করত। ফলে একে দৃষ্টির আড়াল হতে দিতনা এবং কখনও স্বাধীনভাবে ছেড়ে 
দিত না। 


Af Ww و و‎ 


এ চি -_৮৯৯এ -এর অর্থ অগ্নিসংযোগ করা ও প্রত্রলিত করা। 


সুরা তাকভীর ৭০৭ 


হযরত ইবনে আব্বাস রো) এই অর্থই নিয়েছেন। কোন কোন তফসীরবিদ এর অর্থ 
নিয়েছেন মিশ্রিত করা। এতদুভয়ের মধ্যে কোন বিরোধ নেই। প্রথমে লোনা সমুদ্র ও 
মিঠা সমুদ্র একাকার করা হবে। মাঝখানের অন্তরায় শেষ করে দেওয়া হবে। ফলে 
উভয় প্রকার সমূদ্রের পানি মিশ্রিত হয়ে যাবে। অতঃপর সূর্য, চন্দ্র ও নক্ষন্রসমূহকে এতে 
নিক্ষেপ করে সমস্ত পানিকে অগ্নি তথা জাহাম্নামে পরিণত করা হবে।-- (মাষহারী) 


০৭3) ০১৯01 5 অর্থাৎ যখন হাশরে সমবেত লোকদেরকে বিডি 


দলে দলবদ্ধ করে দেওয়া হবে। এই দলবদ্ধকরণ ঈমান ও কর্মের দিক দিয়ে করা হবে। 
কাফির এক জায়গায় ও মু’মিন এক জায়গায়। কাফির এবং মুমিনের মধ্যেও কর্ম এবং 
অভ্যাসের পার্থক্য থাকে । এদিক দিয়ে কাফিরদেরও বিভিন্ন প্রকার দল হবে আর মুর্পমন- 
দেরও বিশ্বাস এবং কর্মের ভিত্তিতে দল হবে। বায়হাকী রেওয়ায়েত করেন, যারা ভাল 
হোক মন্দ হোক একই প্রকার কর্ম করবে, তাদেরকে এক জায়গায় জড়ো করা হবে। 
উদ্ণাহরণত আলিমগণ এক জায়গায়, ইবাদতকারী সংসারবিমূখগণ এক জায়গায়, জিহাদ- 
কারী গাষীগণ এক জায়গায় এবং সদ্কা-খয়রাতে বৈশিস্ট্যের অধিকারিগণ এক জায়গায় 
সমবেত হবে। এমনিভাবে মন্দ লোকদের মধ্যে চোর-ডাকাতকে এক জায়গায়, ব্যভিচা- 
রীকে এক জায়গায় এবং অন্যান্য বিশেষ গোনাহে অংশগ্রহণকারীদেরকে এক জায়গায় 
জড়ো করা হবে। রসূলুল্লাহ (সা) বলেন £ হাশরে প্রত্যেক ব্যক্তি স্বজাতির সাথে থাকবে 


(কিন্তু এই জাতীয়তা বংশ অথবা দেশভিত্তিক হবে না বরং কর্ম ও বিশ্বাসভিত্তিক 
22۱ 2 ۸۸9۸ 7 


হবে)। তিনি এর প্রমাণস্বরূপ. . 8০৩১ এ 2011৮ ১ আয্মাতখানি পেশ করেন। 


অর্থাৎ হাশরে লোকদের তিনটি প্রধান দল হবে--১. পূর্ববর্তী সৎকর্মী লোকদের, ২. 
আসহাবুল ইয়ামীনের এবং (৩) আসহাবুশ শিমালের দল । প্রথমোক্ত দুই দল মুক্তি 
পাবে এবং তৃতীয় দলটি হবে কাফির পাপাচারীদের। তারা মুক্তি পাবে না। 


A ISAS AFA তা 


ein وا ذا المو ء ود ة‎ ১ ০০ %-এর অর্থ জীবন্ত প্রোথিত কন্যা। 


মূর্খ আরবরা কন্যাসন্তানকে লজ্জাকর মনে করত এবং জীবন্তই মাটিতে প্রোথিত করে 
দিত। ইসলাম এই কুপ্রথার মূলোৎপাটন করে। আয়াতে বলা হয়েছে যে, হাশরে জীবন্ত 
প্রোথিত কন্যাকে জিজ্তাসা করা হবে। ভ।ষাদুষ্টে জানা হায় ষে, স্বয়ং কন্যাকেই জিজেস 
করা হবেকি অপরাধে তাকে হত্যা করা হল? উদ্দেশ্য এই যে, সে নিজের নির্দোষ ও 
_ মজলুম হওয়ার বিষয় আল্লাহ্‌র কাছে পেশ করুক, যাতে এর প্রতিশোধ নেওয়া যায়। এটাও 
সম্ভবপর ষে, জীবন্ত প্রোথিত কন্যা সম্পর্কে তার হত্যাকারীদেরকে জিজ্তেস 2 হবে যে, 
তোমরা একে কি অপরাধে হত্যা করলে £ 


এখানে একটি প্রশ্ন থেকেযায় ষে, কিয়ামতের নামইতো «৯ ৮০০০1 9 (হিসাব 
দিবস), : ۶۱ وم الجز‎ (প্রতিদান দিবস) ও یرم الد ین‎ (বিচার দিবস)। 


৭০৮ তফ্চপীরে মা'আরেফুল কোরআন ॥ অস্টম খণ্ড 


এতে প্রত্যেক ব্যক্তি তার সব কাজকর্ম সম্পর্কে জিজ্তাসিত হবে। এ স্থলে বিশেষভাবে 
জীবন্ত প্রোথিত কন্যা সম্পকিত প্রশ্নকে এত গুরুত্ব দেওয়ার রহস্য কিঃ চিন্তা করলে 
জানা যায় যে, এই মজলুম শিশু কন্যাকে 92 তার পিতামাতা হত্যা করেছে। তার 
প্রতিশোধ নেওয়ার জন্য তার পক্ষ থেকে কোন বাদী নেই; বিশেষত গোপনে হত্যা করার 
কারণে কেউ জানতেই পারেনি ষে সাক্ষ্য দেবে। হাশরের ময়দানে 8 ন্যায়বিচারের আদা- 
লত কায়েম হবে, তাতে এমন অত্যাচার ও নিপীড়নকেও সর্বসমক্ষে আনা হবে, যার কোন 
সাক্ষ্য নেই এবং কোন দাবীদার নেই? 

চার মাস পর গর্ভপাত করা হত্যার শামিল ঃ শিশুদেরকে জীবন্ত প্রোথিত করা 
অথবা হত্যা করা মহাপাপ ও গুরুতর জুলুম এবং চার মাসের পর গর্ভপাত করাও এই 
জুলুমের শামিল। কেননা, চতুর্থ মাসে গর্ভস্থ জণে প্রাণ সঞ্চারিত হয় এবং সে জীবিত 
মানুষের মধ্যে গণ্য হয়। এমনিভাবে যে ব্যক্তি গর্ভবতী নারীর পেটে আঘাত করে, ফলে 
গর্ভপাত হয়ে যায়, উন্মতের এঁকমত্যে তার উপর “গুররা’ ওয়াজিব হবে। অর্থাৎ একটি 
গোলাম অথবা তার মূল্য দিতে হবে। যদি জীবিতাবস্থায় গর্ভপাত হয়, এরপর মারা হায়, 
তবে বয়স্ক লোকের সমান রক্তপণ দিতে হবে। একান্ত অপারকতা না হলে চার মাসের 
পূর্বেও গর্ভপাত করা হারাম, অবশ্য প্রথমৌক্ত হারামের চেয়ে কিছুটা কম ৷ কারণ, এটা 
কোন জীবিত মানুষের প্রকাশ্য হত্যা নয়।--মোষহারী) 

আজকাল দুনিয়াতে জন্মশাসনের নামে এমন পন্থা অবলম্বন করা হয়, যাতে গর্ভ 
সঞ্চারই হয় না। এর শত শত পদ্ধতি আবিক্ষৃত হয়ে গেছে। রসূলুল্পাহ্‌ (সা) একেও 


(4৯ ও 1 ০. অর্থাৎ “গোপনভাবে শিশুকে জীবন্ত প্রোথিত করা” আখ্যা দিয়েছেন।-- 


(মৃসলিম ) অন্য কতক রেওয়ায়েতে “আল” তথা প্রত্যাহার পদ্ধতির কথা আছে। এতে এমন 
পদ্ধতি অবলম্বন করা হয়, ঘাতে বীর্ষ গর্ভাশয়ে না যায়। এ সম্পকে রসূলুল্লাহ্‌ (সা) থেকে 
নীরবতা ও নিষেধ না করা বমিত আছে। ওটা প্রয়োজনের ক্ষেত্রে সীমিত। তাও এভাবে 
করতে হবে, যাতে স্থায়ী বংশবিস্তার রোধের পদ্ধতি নাহয়ে ঘায়। আজকাল জন্ম নিয়ন্ত্রণের 
নামে প্রচলিত উষধপত্র ও ব্যবস্থাপন্রের মধ্যে কতগুলো এমন, al সন্তান জন্মর্দান 
স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়৷ শরীয়তে কোনক্রমেই এর অনুমতি নেই। 


: سے ص পি‏ و هد حم 
অর্থ জন্তর চামড়া খসানো।‏ ]3 چ و کشطنو اذا السماء کننطت 


سس 


বাহাত এটা প্রথম ফুঁকের সময়কার অবস্থা, যা এই দুনিয়াতেই ঘটবে। আকাশের 
সৌন্দর্য সূর্য, চন্দ্র ও নক্ষত্রসম্হ জ্যোতিহীন হয়ে সমুদ্রে নিক্ষিপ্ত হবে। আকাশের বর্তমান 
আকার-আকরুতি বদলে ঘাবে। এই অবস্থাকে 4 শব্দে ব্যক্ত করা হয়েছে । কোন 
কোন তফসীরবিদ এর অর্থ লিখেছেন গুছিয়ে নেওয়া । আয়াতের অর্থ এই যে, মাথার উপর 
ছাদের ন্যায় বিস্তৃত এই আকাশকে গুছিয়ে নেওয়া হবে। | 


سے Ia AL‏ تی حم سے A‏ 


 نرضحا علمست نفس ما‎ অর্থাৎ কিয়ামতের উপরোক্ত পরিস্থিতিতে 


সুরা তাকভীর ৭০৯ 


প্রত্যেকেই জেনে নেবে সেকি নিয়ে এসেছে। অর্থাৎ সৎ কর্ম কিংবা অসৎ কর্ষ--সব তার 
দৃষ্টির সামনে এসে যাঁবে--আমলনামায় লিখিত অবস্থায় অথবা অন্য কোন বিশেষ গন্থায়। 
হাদীস থেকে এরাপই জানাষায়। কিয়ামতের এসব অবস্থা ও ভয়াবহ দৃশ্য বর্ণনা করার 
পর আল্লাহ্‌ তা'আলা কয়েকটি নক্ষত্রের শপথ করে বলেছেন যে, এই কোরআন সত্য এবং 
আল্লাহ্‌র পক্ষ থেকে খুব হিফাষত সহকারে প্রেরিত। যার প্রতি এই কোরআন অবতীর্ণ 
হয়েছে, তিনি একজন মহাপুরুষ | তিনি ওহী ACT আগমনকারী ফেরেশতাকে পূর্ব থেকে 
চিনতেন, জানতেন। তাই এর সত্যতায় কোন সন্দেহের অবকাশ নেই। এখানে পাঁচটি 


নক্ষত্রের শপথ করা হয়েছে। সৌরবিজ্ঞানীদের ভাষায় এগুলোকে 0৯৮০০ 8৯০৯ - 


(অদ্ভূত পঞ্চ নক্ষত্ৰ ) বলা হয়। এরূপ বলার কারণ এগুলোর অদ্ভুত গতিবিধি । কখনও 
পূর্ব থেকে পশ্চিম দিকে চলে, অতঃপর পশ্চাৎ্গামী হয়ে পশ্চিম থেকে পূর্বদিকে চলে । এই 
বিভিন্নম্‌খী গতির কারণ সম্পর্কে প্রাচীন গ্রীক দার্শনিকদের বিভিন্ন উক্তি রয়েছে। আধু- 
নিক দার্শনিকদের গবেষণা সেসব উক্তির কোনটিকে সমর্থন করে এবং কোনটিকে প্রত্যা- 
খ্যান করে। এর প্রকৃত স্বরূপ অ্রষ্টা ব্যতীত আর কেউই জানেন না। সবাই অনুমানভিত্তিক 
কথা বলে ষা ভুলও হতে পারে, শ্ুদ্ধও হতে পারে। কোরআন মুসলমানদেরকে এই অনর্থক 
আলোচনায় জড়িত করেনি। দরকারী কথাটুকু বলে দিয়েছে ঘষে, আল্লাহ্‌র অপার মহিমা 
ও কুদরতের এসব নিদর্শন দেখে তোমরা তার প্রতি ঈমান আন। 


5 ر 3 و ۸ سے 
অর্থাৎ এই কোরআন একজন সম্মানিত‏ | نه لول و سول کر پم دی قو 8 
নি‏ ی نا 2 
অধিপতির কাছে মর্যাদাশীল, ফেরেশতা-‏ جج দূতের আনীত কালাম ।. তিনি শক্তিশালী,‏ 
গণের মান্যবর এবং আল্লাহ্‌র বিশ্বাসভাজন। পয়গাম আনা-নেওয়ার কাজে তার তরফ থেকে‏ 


বিশ্বাসভঙ্গ ও কম-বেশী করার আশংকা নেই। এখানে ভি ৭ /%) বলে বাহ্যত 


জিবরাঈল (আ)-কে বোঝানো হয়েছে। পয়গন্থরগণের ন্যায় ফেরেশতাগণের বেলায়ও ‘রসূল’ 
শব্দ ব্যবহাত হয়। উল্লিখিত সবগুলো বিশেষণ জিবরাঈল (আ)-এর জন্য বিনাদ্িধায় প্রযোজ্য! 


| مر ہل‎ পা শিলা 
তিনি যে শক্তিশালী, সূরা নজমে তার পরিক্ষার উল্লেখ আছেঃ علمک شد ید القوی‎ - 


তিনি যে আরশ ও আকাশবাসী ফেরেশতাগণের মান্যবর, তা মি‘রাজের হাদীস দ্বারা 
প্রমাণিত আছে। তিনি রসূলুল্লাহ সো)-কে সাথে নিয়ে আকাশে পৌছলে তাঁর আদেশে ফেরেশ- 
তারা আকাশের দরজাসম্হ খুলে দেয়। তিনিষে دی | میں‎ বিশ্বাস্ভাজন, তা বর্ণনা- 


সাপেক্ষ নয়। কোন কোন তফসীরবিদ' ৮৮ ৭) -এর অর্থ নিয়েছেন, মুহাম্মদ 


(সো)। তাঁরা উল্লিখিত বিশেষণগুলোকে কিছু কিছু সদর্থ করে তার জন্য প্রযোজ্য করেছেন। 
অতঃপর রসুলুল্লাহ, (সা)-র মাহাত্ম্য এবং কাফিরদের অলীক অভিযোগের জওয়াব দেওয়া 
A 7 له و ہم‎ পণ 


হয়েছে । & اچاد- و سا صاحپکم پمچٹر‎ 3725 (সো)-কে উন্মাদ বলত, 
۳2 | سے سے‎ 


৭৯১০ تج‎ 7 ॥ অষ্টম খণ্ড 


A‏ را و 


A SIA ما‎ 
এতে তাদেরকে জওয়াব দেওয়া হয়েছে। ৬৬+০)] 59 ও 51) ১৯৭ 4و‎ 


: ی ژ ی‎ Leon 


তিনি জিবরাঈল (আ)-কে প্রকাশ্যদিগন্তে দেখেছেন। সূরা নজমে আছে 89 نا ستو ی و‎ 


3 ۶ھ 


SA 
8۔۔ پا لافق الا على‎ 5 কথা বলার উদ্দেশ্য এই যে, তিনি ওহী নিয়ে আগমন- 


কারী জিবরাঈল (আ)-এর সাথে পরিচিত ছিলেন, তাকে আসল আকার-আক্তিতেও দেখে" 
ছিলেন। তাই এই ওহীতে কোনরূপ সন্দেহ-সংশয়ের অবকাশ নেই। 


سو رة الا نفطا و 

| মক্কায় অবতীর্ণ, ১৯ আয়াত রুকু" 
اذا اك ما2 طولب ار وا اہ‎ 
ہعثریت0 علٰمت نفس فا قلمت تآخرتم بانها الاضان ماع‎ 
ا مار‎ 22৮০ ১৩৪ নাল ৫ 9 
(2৮৭ প্রি 6০:9১:১৫ ০১৪৫৪ 
ار‎ Ss HIS دس‎ ost 
ক পি টে 32৬ 


9 5 ১2 ৫: 2 2 
STE Wr کرو پت‎ 
ا ي‎ 4৪০৮০ 


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র নামে শুরু 


(১) যখন আকাশ বিদীর্ণ হবে, (২) যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে, (৩) যখন 
সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, (৪) এবং যখন কবরসমূহ উন্মোচিত হবে, (৫) তখন 
প্রত্যেকে জেনে নেবে দে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এনেছে । (৬) হে 
মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল? (৭) যিনি 
তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন । 
(৮) তিনি তোমাকে তীর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন। (৯) কখনও বিভ্রান্ত 
হয়ো না বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর। (১০) অবশ্যই তোমাদের 
উপর তন্বাবধায়ক নিযুক্ত আছে (১১) সম্মানিত আমল লেখকর্ন্দ। (১২) তারা জানে 
যা তোমরা কর। (১৩) সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে (১৪) এবং দুষ্র্মীরা থাকবে 


৭১২ তফসীরে মা"আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


জাহান্নামে ; (১৫) তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে। (১৬) তারা সেখান 
থেকে পৃথক হবে না। (১৭) আপনি জানেন, বিচার দিবস কিঃ (১৮) অতঃপর আপনি 
জানেন, বিচার দিবস কি? (১৯) যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং 
সেদিন সব কর্তৃত্ব হবে আল্লাহ্‌র । | 


XN 


তফসীরের সার-সংক্ষেপ 

যখন আকাশ বিদীর্ণ হবে, যখন নক্ষব্রসম্হ (খসে) ঝরে পড়বে, যখন (মিতা ও 
লোনা ) সমূদ্ৰ উদ্বেলিত হবে (এবং একাকার হয়ে যাবে; যেমন পূর্বের সূরায় বর্ণিত 
হয়েছে। এই ঘটনাব্রয় প্রথম ফঁকৈর সময়কার। ঃপর দ্বিতীয় ফঁকের পরবতী 
ঘটনাবলী বণিত হচ্ছেঃ) খখন কবরসমূহ উন্মোচিত হবে (অর্থাৎ ভিত্রর থেকে মৃতরা 
বের হয়ে আসবে, তখন) প্রত্যেকেই তার আগে পিছের কর্ম জেনেনেবে। (এসব ঘটনার 
পরিপ্রেক্ষিতে মানুষের উচিত ছিল গাফিলতির নিদ্রা পরিহার করা। কিন্তু মানুষ তা করেনি। 
তাই অতঃপর এ সম্পর্কে সাবধান করা হচ্ছেঃ) হে মানুষ কিসে তোমাকে তোমার 
মহানুভব পালনকর্তা থেকে বিভ্রান্ত করল, যিনি তোমাকে ( মানুষরাপে সৃষ্টি করেছেন, 
অতঃপর তোমার অঙ্গ-প্রত্যঙ্গ সুবিন্যস্ত করেছেন এবং তোমাকে সুষম করেছেন অর্থাৎ 
অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে সমতা রেখেছেন) তিনি তোমাকে ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন। 
কখনও বিজ্রান্ত হওয়া উচিত নয়, (কিন্তু তোমরা বিরত হচ্ছ না) বরং (এতটুকু অগ্রসর 
হয়েছ যে) তোমরা প্রতিদান ও শাস্তিকে মিথ্যা বলছ। (অথচ এর মাধ্যমেই বিভ্রান্তি 
দূর হতে পারত। তোমাদের এই মিথ্যা বলাকে এমনি ছেড়ে দেওয়া হবে না বরং আমার 
পক্ষ থেকে) তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত রয়েছে (তোমাদের ক্রিয়াকর্ম স্মরণ 
রাখার জন্য। তারা আমার কাছে) সম্মানিত, (তোমাদের কর্মসমূহ) 1 
তোমরা ঘা কর, তারা তা জানে (এবং লেখে। সুতরাং কিয়্ামতে এসব কর্ম পেশ করা 
হবে--তোমাদের কুফর ও মিথ্যা মনে করাও এতে থাকবে। অতঃপর উপযুক্ত প্রতিদান 
দেওয়া হবে। ফলে) সকর্মশীলরা থাকবে জান্নাতে এবং দুক্ষমীরা (অর্থাৎ কাফিররা ) 
থাকবে জাহানম্নামে। তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে (এবং প্রবেশ করে) তারা 
সেখান থেকে পৃথক হবে না বেরং চিরকাল থাকবে)। আপনি জানেন, প্রতিফল দিবস 
কি? $পর আবার বলি) আপনি জানেন, প্রতিফল দিবস কি? (এর উদ্দেশ্য ভয়া- 
বহতা প্রকাশ করা)। যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সব কর্তৃত্ব 
আল্লাহরই হবে। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
A Hee a “EBB EA? A2 حر‎ 


0-7. . 7 9 - --- Ro <۴ - 


সমূহ ঝরে মিঠা ও লোনা সমুদ্র একাকার হয়ে যাওয়া, কবর থেকে মৃতদের বের হয়ে 
আসা ইত্যাকার কিয়ামতের ঘটনা খন ঘটে খাবে, তখন প্রত্যেকেই জেনে নেবে সেকি 


সূরা ইনফিতার ৭১৩ 


অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়েছে। অগ্রে প্রেরণ করার এক অর্থ কাজ করা 
এবং পশ্চাতে ছাড়ার অর্থ কাজ না করা। সুতরাং কিয়ামতের দিন প্রত্যেকেই জেনে 
নেবে সে সৎ অসৎ কি কর্ম করেছে এবং সৎ অসৎ কি কর্ম করেনি । দ্বিতীয় অর্থ এরূপও 
হতে পারে যে, অগ্রে প্রেরণ করেছে মানে ষে কর্ম সে নিজে করেছে এবং পশ্চাতে ছেড়েছে 
মানে যে কমু সে নিজে তো করেনি কিন্তু তার ভিত্তি ও প্রথা স্থাপন করে এসেছে। কাজটি 
সৎ হলে তার সওয়াব সে পেতে থাকবে এবং অসৎ হলে তার গোনাহ আমলনামায় লিখিত 
হতে مج‎ হাদীসে আছে, যে ব্যক্তি ইসলামে কোন উত্তম সুন্নত ও নিয়ম চালু করে, 
দে তার সওয়াব সব সময় পেতে থাকবে। পক্ষান্তরে ষে ব্যক্তি কোন কু-প্রথা অথবা পাপ ' 
কাজ চালু করে, যতদিন মানুষ এই পাপ কাজ করবে, ততদিন তার আমলনামায় এর 
গোনাহ্‌ লিখিত হতে থাকবে। 


-_-পুর্বব্তী আয্লাতসম্হে কিয়ামতের ভয়াবহ‏ یا [ یها الا ان م سا غر کا 


কাজ-কারবার উল্লিখিত হয়েছে । এই আয়াতে মানুষের সৃষ্টির প্রারস্তিক পর্যায় উল্লেখ 
করা হয়েছে। এগুলো নিয়ে সামান্য চিন্তা-ভাবনা করলে মানুষ আল্লাহ্‌ ও রসূল সো)-র 
প্রতি বিশ্বাস স্থাপন করতে পারত এবং তাদের নির্দেশাবলীর চুল পরিমাণও বিরুদ্ধাচরণ 
করত না। কিন্তু মানুষ ভূল-্জরান্তিতে পড়ে আছে। তাই সাবধান করার উদ্দেশ্যে প্রশ্ন করা 
হয়েছেঃ হে মানুষ, তোমার সূচনা ও পরিণামের এসব অবস্থা সামনে থাকা সত্তেও তোমাকে 
কিসে বিভ্রান্ত করল যে, আল্লাহ্‌র 092 শুরু করেছ? 


‘bee এ هی‎ এলি এটি 


এখানে মানুষ সৃম্টির ভি পর্যায় প্রসঙ্গে বলা হয়েছে خلقی نسو 7 و‎ 


অর্থাৎ আল্লাহ্‌ তোমাকে সৃষ্টি করেছেন, তদুপরি তোমার সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গকে -সুবিন্যস্ত 


خی পারি লা‏ یی "کی 


করেছেন। এরপর বলা হয়েছে ৮৩ ১৯১-_অর্থাৎ তোমার অস্তিত্বকে বিশেষ সমতা দান 


করেছেন যা অন্য প্রাণীর মধ্যে নেই। মানবস্থৃন্টিতে যদিও রক্ত, শ্রেস্না, অম্ল, পিত্ত ইত্যাদি 
পরস্পরবিরোধী উপকরণ শামিল রয়েছে কিন্তু আল্লাহ্‌র রহস্য, এগুলোর সমন্বয়ে একটি 
সুষম মেষাজ তৈরী করে দিয়েছে । এরপর তৃতীয়-পর্যায়ে উল্লেখ করা হয়েছে ঃ 


পা লাকি তে তা تق‎ AAS ue 


৮45) ০06 8 ای مورڈ‎ অৰ্থাৎ আল্লাহ্‌ তা'আলা সব মানুষকে 


একই আকার-আকৃতিতে সৃষ্টি নি এরূপ করলে পারস্পরিক স্বাতন্ত্র্য থাকত 
না। বরং তিনি কোটি কোটি মানুষের আকার-আকুতি এমনভাবে গঠন করেছেন TH, 
স্পরের মধ্যে স্বাতন্্য ও পার্থক্য 5029 ধরা পড়ে। 


Be রগ‏ ۸ پچرمھ لے 


সৃষ্টির এসব প্রারম্ভিক পর্যায় বর্ণনার পর বলা হয়েছে £ ৩৬০৪ 181 ৮77 


৯০ 


" ৭১৪ তক্ষসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


A TA de م‎ 6 


পি ما غرک پر ہبی الکر‎ হে অনবধান মানব, ষে পালনকর্তা তোমার মধ্যে এতসব 


গুণ গচ্ছিত রেখেছেন, তাঁর ব্যাপারে তুমি কিরাপে ধোকা খেলে থে, তাঁকে ভুলে গেছ এবং 
তাঁর নির্দেশাবলী মান্য করছ £. তোমার দেহের প্রতিটি গ্রস্থিই তো তোমাকে আল্লাহ্‌র 
কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এমতাবস্থায় এই বিশ্রান্তি কিরূপে হল? 


এখানে ریم‎ ব্দের মধ্যে ইঙ্গিত রয়েছে যে, মানুষের ধৌঁকায় পড়ার কারণক্কাই যে, 


আল্লাহ্‌ মহানুভব। তিনি দয়া ও কুপার কারণে মানুষের গোনাহের তাৎক্ষণিক শাস্তি দেন 
না, এমনকি তার রিষিক, স্বাস্থ্য ও পাথিব সুখ-শান্তিতেও কোন বিদ্ব ঘটান না। এতেই 
মানুষ ধোকা খেয়ে গেছে। অথচ সামান্য বুদ্ধি খাটালে এই দয়া ও কৃপা বিভ্রান্তির কারণ 
হওয়ার পরিবর্তে পালনকর্তার অনুগ্রহে হর কাছে খণী হয়ে আরও বেশী আনুগত্যের কারণ 
হওয়া উচিত ছিল। 


হযরত হাসান বসরী রে) বলেনঃ کم من مفر ور تکت الستر وه‎ 
لا یهعر‎ অর্থাৎ অনেক মানুষের দোষপ্ুটি ও গোনাহের উপর আল্লাহ্‌ তা'আলা পর্দা 
ফেলে রেখেছেন, -তাদেরকে লাঞ্ছিত করেননি । ফলে তারা আরও বেশী ধোৌকায় পড়ে গেছে। 


A EF نع پر یق‎ A“ 


سی 8 - ان ن اک ری تم وونل ری جح 


ADT ۶ 9 > 


যে কর্ম সামনে আসার কথা বলা হয়েছিল, আলোচ্য‏ 5 تفس ما قل من 


আয়াতে তারই শাস্তি ও প্রতিদান উল্লেখ করা হয়েছে। অর্থাৎ যারা সৎ কর্ম করত তারা 
নিয়্ামতে তথা জান্নাতে থাকবে এবং ভাবার ও নাফরমানরা জাহান্নামে থাকবে। 
PAT A শি পা سے‎ 


৬ ہے سا هم عنها‎ জাহান্নামীরা কোন সময় জাহান্নাম থেকে 


Dae বাতা 


পৃথক হবে না। কারণ, তাদের জন্য 71 আযাবের নির্দেশ ۱ نملک‌نفس‎ x 
৫১৪ ص‎ ۸ 


৬৬৮ ০০৪৪ অৰ্থাৎ হাশরের ময়দানে কোন ব্যক্তি নিজ ইচ্ছায় অন্যের কোন উপকার 


করতে পারবে না এবং কারও কষ্ট লাঘবও করতে পারবে না। এতে সুপারিশ করবে না, 
এরাপ বোঝা হায় না। কেননা, কারও সুপারিশ করা নিজ ইচ্ছায় হবে না,ষে পর্যন্ত আল্লাহ্‌ 
কাউকে কারও সুপারিশ করার অনুমতি নাদেন। তাই আল্লাহ্‌ তা'আলাই আসল আদেশের 
মালিক। তিনি স্বীয় কুপায় কাউকে সুপারিশের অনুমতি দিলে এবং তা কবুল করলে তাও 
তাঁরই আদেশ হবে। ) 


سو و 8 التطفیف 
সূৰা SORTER‏ 
মন্কায় অবতীর্ণ £ 9۷ 0‏ 
He dl‏ 
THB GSCI‏ 2 65%5 18 
৫১১০৫০৮5৫7০‏ ین وك امم ون دیفم 
می یوم یماس 9 ৩৩৫১3৪88451‏ 8 
4৮40৯ ৬৮১৮৯৮০ 4১ ৬৪১৮‏ 
১০১04 843685918064564%‏ 
1108৫‏ مکی ایا قال اسار کلف کل بلعم ران 
عد وویم کا انوا بون کا لعن رھم ومین BORD‏ 
১৩০‏ نون نم 86435491508 
کیا نع انیب ال برا رای عق ہما ارد ك ما ویون کن 
مرو ৫ ৬৪৩ 956416৫5845‏ الاب 
£75$৯%১8-৮5 ৩4৮‏ انمت یکو رن تق 
পরী 906460865৬2‏ 
یحو هو مرو کی2 












2 







1515 5682 


১৬ 





৭১৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 





5752 ۳ 
9৮7৮7555756)‏ )72521656615 
وا فا ۱ 


৫৯৮‏ یی ارم قرع لا 
ردا ووم ط2 0 ور PI‏ 7 
8২০9551৮630 4৯ ০55৮:‏ 


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু 


৫১) যারা মাপে কম করে, তাদের জন্য দুর্ভোগ, (২) যারা লোকের কাছ থেকে 
যখন মেপে নেয়, তখন পূর্ণমান্রায় নেয় (৩) এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা 
ওজন করে দেয়, তখন কম করে দেয়। (৪) তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুহিত 
হবে ৫) দেই মহাদিবসে, (৬) যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে! (৭) 
এটা কিছুতেই উচিত নয়, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে আছে। (৮) আপনি 
জানেন, সিড্জীন কি? (৯) এটা লিপিবদ্ধ খাতা । (১০) সেদিন দুর্ভোগ হবে মিথ্যা- 
রোপকারীদের, (১১) যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে । (১২) প্রত্যেক সীমা- 
লংঘনকারী পাপিষ্ভই কেবল একে মিথ্যারোপ করে । (১৩) তার কাছে আমার আয়াত- 
সমূহ পাঠ করা হলে দে বলেঃ পুরাকালের উপকথা ! (১৪) কখনও না, বরং তারা 
যা করে, তাই তাদের হাদয়ে মরিচা ধয়িয়ে দিয়েছে । (১৫) কখনও না, তারা সেদিন 
তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে । (১৬) অতঃপর তারা জাহান্নামে 
প্রবেশ করবে । (১৭) এরপর বলা হবেঃ একেই তো তোমরা মিথ্যারোপ করতে । (১৮) 
কখনও না, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে ইলিয়্যানে। (১৯) আপনি জানেন 
ইলিয়্যান কি ? (২০) এটা লিপিবদ্ধ খাতা । (২১) আল্লাহ্‌র নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ 
একে প্রত্যক্ষ করে। (২২) নিশ্চয় সৎলোকগণ থাকবে পরম আরামে, ২৩) সিংহাসনে 
বসে অবলোকন করবে। (২৪) আপনি তাদের মুখমণ্ডল স্থাচ্ছন্দের সজীবতা দেখতে 
` পাবেন। (২৫) তাদেরকে মোহর করা বিশুদ্ধ শরাব পান করানো হবে । (২৬) তার 
মোহর হবে কন্তুরি। এবিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত । (২৭) তার 
মিশ্রণ হবে তঙ্নীমের পানি। (২৮) এটা একটা ঝরনা, যার পানি পান করবে নৈকট্য- 
শীলগণ। (২৯) যারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করত (৩০) এবং তারা 
যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত। (৩১) 
তারা যখন তাদের পরিবার-পরিজনের কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত। 
(৩২) আর ঘখন তারা বিশ্বাসীদেরকে দেখত, তখন বলত £ নিশ্চয় এরা বিভ্তান্ত। (৩৩) 
অথচ তারা বিশ্বাসীদের তস্ত্াবধায়করূপে প্রেরিত হয়নি। (৩৪) আজ যারা বিশ্বাসী, তারা 
কাফিরদেরকে উপহাস করছে (৩৫) সিংহাসনে বসে তাদেরকে অবলোকন করছে, 

(৩৬) কাফিররা ধা করত, তার প্রতিফল পেয়েছে তো? 


সূরা তাৎফীফ ৭১৭ 


5575717337 সার-সংক্ষেপ 

যারা মাপে কম করে, তাদের জন্য বড় দুর্ভোগ, তারা খখন লোকের কাছ থেকে 
(নিজেদের প্রাপ্য) মেপে নেয়, তখন পূর্ণমান্রায় নেয় এবং যখন লোকদেরকে মেপে দেয় 
অথবা ওজন করে দেয়, তখন কম করে দেয়। (অবশ্য লোকদের কাছ থেকে নিজের 
প্রাপা পূর্ণমান্রায় নেওয়া নিন্দনীয় নয় কিন্তু এ কাজের নিন্দা করা এর উদ্দেশ্য নয় বরং 
কম দেওয়ার নিন্দাকে জোরদার করার জন্য এর উল্লেখ করা হয়েছে । অর্থাৎ কম দেওয়া 
যদিও এমনিতে নিন্দনীয় কিন্তু এর সাথে অপরের এতটুকু খাতির না করা আরও বেশী 
নিন্দনীয়। মে অপরের খাতির করে, তার মধ্যে কম দেওয়ার দোষ থাকলেও একটি গুণও 
রয়েছে। তাই প্রথমোক্ত ব্যক্তির দোষ গুরুতর । এখানে আসল উদ্দেশ্য কম দেওয়ার 
নিন্দা করা, তাই মাপ ও ওজন উভয়টিই উল্লিখিত হয়েছে। পর্ণমান্রায় নেওয়া এমনিতে 
দৃষণীয় নয়; তাই এক্ষেত্রে মাপ ও ওজন উভয়়টি উল্লেখ করা হয়নি বরং মাপের কথাই 
উল্লেখ করা হয়েছে। মাপের কথা বিশেষভাবে উল্লেখ করার কারণ সম্ভবত এই খে, আরবে 
মাপের প্রচলনই বেশী ছিল: বিশেষত আয়াতটি মদীনায় অবতীর্ণ হলে---ম্বেমন, রূহল 
মা'আনী বর্ণনা করেছেন-_এই কারণ, আরও সুস্পম্ট। কেননা, মদীনায় মাপের প্রচলন 
মক্কার চেয়ে বেশী ছিল; অতঃপর স্বারা এরূপ করে তাদেরকে সতর্ক করা হয়েছে) তারা 
কি চিন্তা করে না যে, তারা এক মহাদিবসে পুনরুশখিত হবে, যেদিন সব মানুষ বিশ্ব 
পালনকর্তার সামনে দণ্ডায়মান হবেঃ (অর্থাৎ সেদিনকে ভয় করা উচিত এবং মানুষের 
হক নষ্ট করা থেকে বিরত থাকা উচিত। এই পুনরুষ্থান ও প্রতিদানের কথা শুনে মু’মিন- 
গণ ভীত হয়ে গেল এবং কাফিররা অস্বীকার করতে লাগল। অতঃপর কাফিরদেরকে 
হুঁশিয়ার করে উভয়পক্ষের প্রতিদান ও শাস্তি বর্ণনা করা হয়েছে। কাফিররা যেমন প্রতি- 
দান ও শাস্তিকে অস্বীকার করে) কখনও (এরূপ) নয়; (বরং প্রতিদান ও শাস্তি অবশ্য- 
স্তাবী এবং যেসব কর্মের কারণে প্রতিদান ও শাস্তি হবে তাও সুনিদিষ্ট। এর বিবরণ এই 
যে) পাপাচারীদের (অর্থাৎ কাফিরদের) আমলনামা সিজ্জীনে থাকবে [ এটা সপ্তম যমীনে 
অবস্থিত একটি স্থানের নাম। এটা কাফিরদের আত্মারও 2۱-55 কাসীর, দুররে 
মনসুর) অতঃপর সতর্ক করার পর প্রশ্ন করা হয়েছে ঃ] আপনি জানেন সিজ্জীনে রক্ষিত 
আমলনামা কিঃ এটা এক চিহিন্ত খাতা । [ চিহিন্ত মানে মোহরকুত---(দুররে মনস্র) 
উদ্দেশ্য এই ষে, এতে পরিবর্তনের সম্ভাবনা নেই । সারকথা এই ষে, কর্মসম্হ সংরক্ষিত 
রয়েছে। এতে প্রমাণিত হল যে, প্রতিদান সত্য। প্রতিদান এই যে] সেদিন ( অর্থাৎ 
কিয়ামতের দিন) মিথ্যারোপকারীদের বড়ই দুর্ভোগ হবে। যারা প্রতিফল দিবসকে মিখ্যা- 
রোপ করে। একে তারাই মিথ্যারোপ করে, ষারা সীমালংঘনকারী পাপিষ্ঠ। তার কাছে 
যখন আমার আয়াতসমূহ পাঠ করা হয়, তখন সে বলেঃ এগুলো সেকালের উপকথা । 
(উদ্দেশ্য একথা বলা যে, যে ব্যক্তি কিয়ামত দিবসকে মিথ্যারোপ করে, সে সীমালংঘনকারী, 
পাপিষ্ঠ এবং কোরআন অস্বীকারকারী। তারা একে মিথ্যা বলছে ) কখনও এরাপ নয়, 
(তাদের কাছে এর কোন প্রমাণ নেই) বরং (আসল কারণ এই ঘে) তারা খা করে, তাই 
তাদের হৃদয়ে মরিচা ধরিয়েছে। (এর কারণে সত্য গ্রহণের ষোগ্যতা নষ্ট হয়ে গেছে। 
ফলে অস্বীকার করছে। তারা ঘেমন মনে করছে) কখনও এরূপ নয়। (তাদের দুর্ভোগ 


৭১৮ ... তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অঙ্টম খণ্ড 


এইষে) তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে (শুধু তাই নয়; 
বরং) তারা জাহান্নামে প্রবেশ করবে। এরপর তাদেরকে বলা হবেঃ একেই তো তোমরা 
মিথ্যারোপ করতে । তোরা নিজেদের শাস্তিকে ষেমন মিথ্যা মনে করত। তেমনি মুমিন" 
গণের প্রতিদানকেও মিথ্যা মনে করত। তাই হুশিয়ার করা হয়েছে) কখনও এরাপ নয় 
(বরং তাদের প্রতিদান অবশ্যই হবে। তা এরাপষে) সৎলোকদের আমলনামা ইল্লিয়্যানে 
থাকবে। [এটা সপ্তম আকাশে অবস্থিত একটি স্থানের নাম। এখানে মু’মিনগণের আত্মা 
থাকে।---( ইবনে কাসীর) অতঃপর বোঝাবার জন্য প্রশ্ন করা হয়েছেঃ আপনি জানেন 
ইল্লিয়ীনে রক্ষিত আমলনামা কি? এটা একটা চিহিন্ত খাতা । আল্লাহ্র নৈকট্যপ্রাপ্ত 
ফেরেশতাগণ একে (আগ্রহভরে ) দেখে। (এটা মু’মিনের বিরাট সম্মান। MET 5 
বণিত আছে খখন ফেরেশতাগণ মুর্মমনদের রূহ্‌ কবজ করে নিয়ে যায়, তখন প্রত্যেক আঁকা- 
শের নৈকট্যশীল ফেরেশতাগণ তার সাথী হয়ে ষায়। অবশেষে সপ্তম আকাশে পৌছে 
রূহ্টি রেখে দেওয়া হয়। অতঃপর ফেরেশতাগণ তার আমলনামা দেখার ইচ্ছা প্রকাশ 
করে। $পর আমলনামা খুলে দেখানো হয়)। সৎলোকগণ খুব স্বাচ্ছন্দ্যে থাকবে। 
সিংহাসনে বসে জোন্নাতের দৃশ্যাবলী) অবলোকন করবে। (হে পাক) তুমি তাদের 
মৃখমণ্ডলে স্থাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবে। তাদেরকে মোহর করা বিশুদ্ধ শরাব পান 
করানো হবে, হার মোহর হবে কন্তুরি। আকাঙক্ষাকারীদের এমন বিষয়ের আকাঙ্ক্ষা 
করা উচিত । (অর্থাৎ শরাব হোক কিংবা জান্নাতের নিয়ামতরাজি হোক, আকাঙ্ক্ষা করার 
জিনিস এগুলোই--দুনিয়ার অসম্পূর্ণ ও ধ্বংসশীল সুখ-স্বাচ্ছন্দ্য নয়। সৎকর্ম দ্বারাই 
সেসব নিয়ামত অজিত হয়। অতএব, এ ব্যাপারে চেম্টিত হওয়া দরকার) এই. শরাবের 
মিশ্রণ হবে তসনীমের পানি। (আরবরা সাধারণত শরাবে পানি মিশিয়ে পান করত। 
জান্নাতের শরাবে তসনীমের পানি মিশানো হবে)। তসনীম এমন একটি ঝরনা, যার 
পানি নৈকট্যশীলগণ পান করবে। [উদ্দেশ্য এই ে নৈকট্যশীলগণ তো এর পানি পান 
করার জন্যই পাবে এবং আসহাবুল ইয়ামীন অর্থাৎ সকর্মশীলগণ শরাবে মিলিত অবস্থায় 
এর পানি পাবে ।--( দ্ুররে মনস্র ) শরাবে মোহর করা সম্মানের আলামত । নতুবা 

জান্নাতে এ ধরনের হিফাথতের প্রয়োজন নেই। জান্নাতে শরাবের পান্রের মুখে গালার 
পরিবর্তে কন্তরি লাগিয়ে মোহর করা হবে। উভয়পক্ষের পৃথক পৃথক প্রতিদান বর্ণনা 
করার পর এখন উভয়পক্ষের মোটামুটি অবস্থা বণিত হয়েছে ]। যারা অপরাধী (অর্থাৎ 
কাফির ছিল ), তারা বিশ্বাসীদেরকে (দুনিয়াতে দ্ুণা প্রকাশার্থে) উপহাস করত এবং বিশ্বা- 
সীরা খন তাদের কাছ দিয়ে গমন করত, তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত । ۲۶ 
তারা তাদের পরিবার-পরিজনের কাছে ফিরত, তখনও উপহাস করতে করতে ফিরত । 
(উদ্দেশ্য এই যে, সামনে-পশ্চাতে সর্বাবস্থায় ঠাট্রাবিদ্রপই করত। তবে সামনে ইশারা 
করত এবং পশ্চাতে স্পম্টভা্ষায় ہم‎ করত)। আর ষখন তারা বিশ্বাসীদেরকে দেখত, 
তখন বলত £ নিশ্চিতই এরা موہ‎ (কারণ, কাফিররা ইসলামকে পথন্্রষ্টতা মনে 
করত)। অথচ তারা বিশ্বাসীদের তনত্বাবধায়করূপে প্রেরিত হয়নি। (অর্থাৎ নিজেদের 
চিন্তা করাই তাদের কর্তব্য ছিল। তারা বিশ্বাসীদের চিন্তায় মশগুল হল কেন £ অতএব 
তারা দ্বিবিধ ভ্রান্তিতে পতিত ছিল--“এক. সত্যপন্থীদেরকে উপহাস করা এবং দুই. শুদ্ধি 


সূরা তাৎফীফ ৭১৯ 


চিন্তা না করা।) অতএব, আজ যারা বিশ্বাসী, তারা কাফিরদেরকে উপহাস করবে, সিংহা- 
সনে বসে তাদের অবস্থা নিরীক্ষণ করবে ।-[ দুররে-মনসূরে কাতাদাহ্‌ রো) থেকে বণিত 
আছে যে, কোন কোন খিড়কী ও জানালা দিয়ে জান্নাতীরা জাহাম্নামীদেরকে দেখতে পাবে। 
তারা তাদের দুর্দশা দেখে প্রতিশোধ গ্রহণের ছলে তাদেরকে উপহাস করবে ]। বাস্তবিকই 
কাফিররা তাদের কৃতকর্মের প্রতিফল পেয়ে গেছে। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষ 

সূরা তাৎফীফ্‌ হযরত আবদুল্লাহ্‌ ইবনে মসউদ (রা)-এর মতে মক্কায় অবতীর্ণ 
এবং হযরত ইবনে আব্বাস, কাতাদাহ্‌ (রা) মৃকাতিল ও য'হ্হাক (র)-এর মতে মদীনায় 
নূবতীর্ণ কিন্তু মাত্র আটটি আয়াত মক্কায় অবতীর্ণ। ইমাম নাসায়ী (র) হযরত ইবনে 
আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, রসূলুল্লাহ্‌ (সা) যখন মদীনায় তশরীফ আনেন, তখন 
মদীনাবাসীদের সাধারণ কাজ-কারবার “কায়ল* তথা মাপের মাধ্যমে সম্পন্ন হত। তারা 
এ ব্যাপারে চুরি কর। ও কম মাপায় খুবই অভ্যস্ত ছিল। এর পরিপ্রেক্ষিতে সূরা তাৎফীফ 
অবতীর্ণ হয়। হযরত ইবনে আব্বাস (রা) আরও বর্ণনা করেন, রসূলুল্লাহ, (সা) মদীনায় 
পৌছার পর সর্বপ্রথম এই সূরা অবতীর্ণ হয়। কারণ, মদীনাবাসীদের মধ্যে তখন এ 
বিষয়ের ব্যাপক প্রচলন ছিল যে, তারা নিজেরা কারও কাছ থেকে সওদা নেওয়ার সময় 
পূর্ণ মাত্রায় গ্রহণ করত এবং অন্যের কাছে বিক্রি করার সময় মাপে কম দিত। এই সূরা 
নাখিল হওয়ার পর তারা এই বদ-অভ্যাস থেকে বিরত হয় এবং এমন বিরত হয় যে, আজ 
পর্যন্ত তাদের এই সুখ্যাতি সর্বজনবিদিত ৷--( মাষহারী ) 


A Ur Saw BAS 


৩৯৬০৩ جو۔تطفیف۔.و یل‎ অর্থ ب1‎ কম করা । থে এরূপ করে, তাকে 


বলা হয় ৯০০-কোরআনের এই আয়াত থেকে প্রমাণিত হয় যে, মাপে কম করা 
হারাম । 

(৮৪৮) কেবল মাপে কম করার মধ্যেই সীমিত নয় বরং যে কোন ব্যাপারে 
প্রাপককে প্রাপ্য থেকে কম দেয়াও (১১২৮১ এর অন্তর্ভুক্ত £ঃ কোরআন ও. হাদীসে 
মাপ ও ওজনে কম করাকে হারাম করা হয়েছে। সাধারণভাবে কাজ-কারবারে লেনদেনে এই 
দুই উপায়েই সম্পন্ন হয় এবং প্রাপকের প্রাপ্য আদায় হল কি নাঁ, তা এই দুই উপায়েই নিণীত 
হয়। প্রত্যেক প্রাপকের প্রাপ্য পূর্ণমান্রায় দেওয়াই যে এর উদ্দেশ্য, একথা বলাই বাহুল্য। 


অতএব বোঝা গেল যে, এটা শুধু মাপ ও ওজনের মধ্যেই সীমিত থাকবে না বরং মাপ ও 
ওজনের মাধ্যমে হোক, গণনার মাধ্যমে হোক অথবা অন্য যে কোন পন্থায় 0 


তার প্রাপ্য কমদিলেতা »-9%%৮১-এর অন্তর্ভূক্ত হয়ে হারাম হবে। 


মুয়ার্ভা ইমাম মালেকে আছে, হযরত উমর রো) জনৈক ব্যক্তিকে দেখলেন যে, সে 
নামাষের রুকু-সিজদা, ইত্যাদি ঠিকমত করে না এবং দ্রুত নামা শেষ করে দেয়। তিনি 


তাকে বললেন £ ৬০৮ 4৪) -অর্থাৎ তুমি আল্লাহ্‌র প্রাপ্য আদায়ে ৮৯১৪০-করেছ। 


৭২০ তফসীরে মা'আরেফ্ুল-কো রআন ॥ অষ্টম খণ্ড 


۱ 42 ۰ ۶ ه هب و ۱ 

এই উক্তি উদ্ধৃত করে হযরত ইমাম মালেক রে) বলেন ৪. ৮৯৬ ۔ لکل شیٹئی وفاء و‎ 
অর্থাৎ প্রত্যেক বস্তুর মধ্যে পূর্ণমান্সায় দেওয়া ও কম করা আছে, এমনকি নামাষ ও অযুর 
মধ্যেও। এমনিভাবে >۰ I 3 অন্যান্য হক ও ইবাদতে এবং বান্দার নিদিষ্ট হকে 


নটি ও কম করে,সেও ৪০) -এর অপরাধে অপরাধী । মজুর, কর্মচারী যতটুকু সময় 


কাজ করার চুক্তি করে, তাতে কম করাও অন্যায় এবং প্রচলিত নিয়মের বরখেলাফ, কাজে 
অলসতা করাও নাজায়েষ। এসব ব্যাপারে সাধারণ লোক, এমনকি আলিমদের মধ্যেও 
অনবধানতা পরিদৃম্ট হয়। তারা চাকুরীর কর্তব্যে টি করাকে পাপই গণ্য করে না। 


হযরত আবদুল্লাহ, ইবনে আব্বাস (রা) 275 5۳۲ 5 (সা) বলেন 8 
১৮০৭ ৬৯ অর্থাৎ পাচটি গোনাহের শাস্তি পাঁচটি--১. ষে ব্যক্তি অঙ্গীকার 


ভঙ্গ করে, আল্লাহ্‌ তার O NTT AT © জয়ী করে দেন। ২. যে জাতি আল্লাহ্‌র 
আইন পরিত্যাগ করে অন্যান্য আইন অনুযায়ী ফয়সালা করে, তাদের মধ্যে দারিদ্র্য ও 
অভাব-অনটন ব্যাপক আকার ধারণ করে৷ ৩" ষেজাতির মধ্যে অশ্লীলতা ও ব্যভিচার 
ব্যাপক হয়ে যায়, আল্লাহ্‌ তাদের উপর প্লেগ ও অন্যান্য মহামারী চাপিয়ে দেন। ৪* যারা 
মাপ ও ওজনে কম করে, আল্লাহ্‌ তাদেরকে দুভিক্ষের সাজা দেন। ৫. যারা যাকাত 
আদায় করে না, আল্লাহ্‌ তাদেরকে বৃষ্টি থেকে বঞ্চিত করে দেন (কুরতুবী ) 


তিবরানীর এক রেওয়ায়েতে রস্বুল্লাহ্‌ (সা) আরও বলেন £ ষে জাতির মধ্যে 
যুদ্ধলৰূ সম্পদ চুরি প্রচলিত হয়ে মায়, আলাহ্‌ তাদের অন্তরে শুর ভয়ভীতি চাপিয়ে দেন, 
ঘে জাতির মধ্যে সুদের প্রচলন হয়ে যায়, তাদের মধ্যে মৃত্যুর প্রাচুর্য দেখা দেয়,ষে জাতি 
মাপ ও ওজনে কম করে, আল্লাহ্‌ তাদের রিষিক বন্ধ করে দেন, ষে জাতি ন্যায়ের বিপরীতে 
ফয়সালা করে, তাদের মধ্যে হত্যা ও খুন-খারাবী ব্যাপক হয়ে ষায় এবং যারা চুক্তির ব্যাপারে 
বিশ্বাসঘাতকতা করে, আল্লাহ্‌ তাদের উপর >7 প্রবল করে দেন।--( মাষহারী ) 


দারিদ্র, দুভিক্ষ ও রিষিক বন্ধ করার বিভিন্ন উপায় 8 হাদীসে বণিত রিযিক বন্ধ 
করা কয়েক উপায়ে হতে পারে---১* রিধিক থেকে সম্পূর্ণ বঞ্চিত করে, ২* রিষিক 
মওজুদ আছে কিন্তু তা খেতে পারে না কিংবা ব্যবহার করতে পারেনা; যেমন আজকাল 
অনেক অসুখ-বিসুখে এরূপ হতে দেখা খায় এবং এটা বর্তমান যুগে খুবই ব্যাপক। এমনিভাবে 
দুর্ভিক্ষ কয়েক প্রকারে چا کے‎ প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দুষ্প্রাপ্য হয়ে গেলে 
এবং ২. দ্রব্যসামগ্রী প্রচুর পরিমাণে বিদ্যমান থাকা সত্ত্বেও দ্রব্যমূল্য ক্ৰয়ক্ষমতার বাইরে 
চলে গেলে আজকাল অধিকাংশ জিনিসপত্রে এটাই প্রত্যক্ষ করা হচ্ছে। হাদীসে বণিত 
দারিদ্রের অর্থও কেবল টাকা-পয়সা এবং প্রয়োজনীয় আসবাবপত্র না থাকা নয় বরং 
দারিদ্রের আসল অর্থ পরম: খাপেক্ষিতা ও অর্ভাব-অনটন। প্রত্যেক ব্যক্তি তার কাজ-কার- 
বারে অপরের প্রতি ঘতবেশী মুখাপেক্ষী, সে ততবেশী দরিদ্র। বর্তমান যুগের পরিস্থিতি 
সম্পর্কে চিন্তা করলে দেখা IF رگا‎ মানুষ তার বসবাস, চলাফেরা ও. আকাঙ্ক্ষা পুরণের 
ক্ষেত্রে এমন এমন আইন-কানুনের বেড়াজালে আবদ্ধ বে, তার লোকমা ও কালেমা 8 
বিধিনিষেধের আওতাধীন । ধন-সম্পদ থাকা সত্তেও ঘেখান থেকে ইচ্ছা সেখান থেকে 


সূরা তাৎফীফ ৭২১ 


ক্রয় করতে পারে না, যখন যেখানে ইচ্ছা, সেখানে সফর করতে পারে না। বিধি-নিষেধের 
বেড়াজাল এত বেশী যে, প্রত্যেক কাজের জন্য অফিসে যাতায়াত এবং অফিসার থেকে 
শুরু করে চাপরাশীদের পর্যন্ত খোশামোদ করা ছাঁড়া জীবন নির্বাহ করা কঠিন। এসব چاه‎ 
মৃখাপেক্ষিতারই তো অপর নাম দারিদ্র্য। বণিত হাদীস সম্পর্কে বাহ্যত ষেসব সন্দেহ দেখা 
দিতে পারেঃ এই বর্ণনার মাধ্যমে তা দূরীভূত হয়ে গেল। 


سم یئ ص سے پر 8 4 A W‏ 
و- سجی-کلا | ن کثا ب الفجا ر لفی سجین সিজ্জীন ও ইল্লিয়্ীনঃ‏ 
س ہے سے اس عم حں و 
IY আছে ৬৮০৮৮ -এর অর্থ চিরস্থায়ী ۱‏ ۱ جم অর্থ সংকীর্ণ জায়গায় TF‏ 


হাদীস ও রেওয়ায়েত থেকে জানা যায় থে, ৬৪%৮ -এর একটি বিশেষ স্থানের নাম। এখানে 


কাফিরদের রাহ্‌ অবস্থান করে এবং এখানেই তাদের আমলনামা থাকে । এখানে এটাও 
সম্ভবপর ষে, এস্থানে এমন কোন খাতা আছে, মাতে সারা বিশ্বের কাফিরদের কর্মসমূহ লিপি- 
বদ্ধ করা হয়। 
স্থানটি কোথায় অবস্থিত, এসম্পর্কে বারা ইবনে আষেব (রা)-এর এক নাতিদীর্ঘ 
রেওয়ায়েতে রসূলুল্লাহ সো) বলেন £ সিজ্জীন সপ্তম নিশনস্তরে অবস্থিত এবং ইল্লিয়্যান 
সপ্তম আকাশে আরশের নিচে অবস্থিত।---(মাখহারী ) কোন কোন হাদীসে আরও আছে 
সিজ্জীন কাফির ও পাপাচারীদের আত্মার আবাসস্থল এবং ইল্লিয়টীন মু’মিন-মুত্তাকীগণের 
আত্মার ۱ 
জান্নাত ও জাহান্নামের অবস্থান স্থল ঃ বায়হাকী রেওয়ায়েত করেন ষে, জান্নাত 
আকাশে এবং জাহান্নাম মর্তয অবস্থিত। ইবনে জরীর (র) রেওয়ায়েত করেন, রসুলুল্লাহ্‌ 


টির ۸‏ کی 


(সো)-কে (৬১ রা جدی ہو‎ 5 (সেদিন জাহান্নামকে উপস্থিত اج‎ 5۲5 ( 5 


সম্পর্কে জিক্তাসা Eo হলে তিনি বললেন $ জাহান্নামকে সপ্তম যমীন থেকে উপস্থিত 
করাহবে। এসব রেওয়ায়েত থেকে জানা যায় ষে, জাহান্নাম সপ্তম যমীনে আছে। সেখান 
থেকেই প্রস্রলিত হবে এবং সমুদ্র ও দরিয়া তার অগ্নিতে শামিল হবে, অতঃপর সবার সামনে 
উপস্থিত হয়ে যাবে। এভাবে সেসব রেওয়ায়েতের মধ্যেও সমন্বয় সাধিত হয়ে যায়, যেগুলোতে 
বলা হয়েছে যে, সিজ্জীন জাহান্নামের একটি অংশের নাম )سس|‎ 5215131 ( 


HAIG HH 


e ইনাম‏ توم » ৬৫ এলে ১১০১০এর‏ ب مر قوم 
বগভী ও ইবনে কাসীর (র) বলেনঃ এটা সিজ্জীনের তফসীর নয় বরং পূর্ববর্তী‏ 


می رش চে‏ 


এর বর্ণনা। অর্থ এই যে, কাফির ও পাপাচারীদের আমলনামা মোহর ۱‏ ب إلفچار 


জাগিয়ে সংরক্ষিত او ہیی‎ ফলে এতে হাসরছি ও পরিবর্তনের সম্ভাবনা থাকবে না। 
এই সংরক্ষণের স্থান হবে সিজ্জীন। এখানেই কাফিরদের রূহ জমা কর! হবে। 
وق‎ 


৭২২ ۱ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


وړ ع ص (৮‏ و دم AF AMS GS A‏ وړ 


থেকেই:‏ ریس টি‏ را Ws‏ بل وان علی قلو بهم ما کا نوا یکسبو ن 


উদ্ভূত। অর্থ মরিচা ও ময়লা । উদ্দেশ্য এই যে, তাদের অন্তরে প।পের মরিচা পড়ে গেছে। 
মরিচা ষেমন লোহাকে খেয়ে মাটিতে পরিণত করে দেয়, তেমনি তাদের পাপের মরিচা তাদের 
অন্তরের যোগ্যতা নিঃশেষ করে দিয়েছে। ফলে তারা ভাল ও মন্দের পার্থক্য বুঝে না। 
হযরত আবু হুরায়রা রো)-র বণিত রেওয়ায়েতে রসূলুল্লাহ্‌ সো) বলেনঃ মু'মিন ব্যক্তি 
কোন গোনাহ করলে তার অন্তরে একটি কাল দাগ পড়ে। যদি সে অনুতপ্ত হয়ে তওবা 
করে এবং সংশোধিত হয়ে যায়, তবে এই কাল দাগ মিটে যায় এবং অন্তর পূর্ববৎ উজ্জ্বল হয়ে যায়। 
পক্ষান্তরে সে যদি তওবা না করে এবং গোনাহ করে ঘায়,তবে এই কাল দাগ তার সমস্ত অন্তরকে 


Le‏ دم 


আচ্ছন্ন করে ফেলে। একেই আয়াতে ن على تلو بهم‎ 7 3 -বলা হয়েছে ।---( মাষ- 


হারী ) পূর্বের আয়াতসম্হে বলা হয়েছিল যে, কাফিররা কোরআনকে উপকথা বলে পরি- 
হাস করে। এই আয়াতের শুরুতে 4 -বলে তাদেরকে শাসানো হয়েছে যে, তারা গোনাহের 
7:۶ ۶۲ অন্তরের সেই উজ্জবল্য ও যোগ্যতা খতম করে দিয়েছে, হন্দ্বারা সত্য ও মিথ্যার 
পার্থক্য বোঝা যায়। এই যোগ্যতা আল্লাহ্‌ তাআলা প্রত্যেক মানুষের মজ্জায় গচ্ছিত রাখেন। 
উদ্দেশ্য এই ষে, তাদের মিথ্যারোপ কোন প্রমাণ, জানবুদ্ধি ও সুবিবেচনা প্রসূত নয় বরং 
এর কারণ এই যে, তাদের অন্তর অন্ধ হয়ে গেছে। ফলে ভালমন্দ দুষ্টিগোচরই হয় না। 


24 3 5 পাত, AAT AUT Ar AIG 


০১54508080৩ সত দিন এই কাফির 


তাদের পালনকর্তার বিয়ার থেকে বঞ্চিত থাকবে এবং পর্দার আড়ালে অবস্থান করবে। 
ইমাম মালেক ও শাফেয়ী রে) বলেন £ঃ এই আয়াত থেকে জানা যায় যে, সেদিন মুমিন ও 
ওলীগণ আল্লাহ্‌ তা'আলার ষিয়ারত লাভ করবে । নতুবা কাফিরদেরকে পর্দার অন্তরালে 
রাখার কোন উপকারিতা নেই। 


জনৈক শীর্ষস্থানীয় আলিম বলেন £ এই আয়াত এ বিষয়ের প্রমাণ যে, প্রত্যেক 
মানুষ প্ৰকৃতিগতভাবে আল্লাহ্‌ তা'আলাকে ভালবাসতে বাধ্য। এ কারণেই সাধারণ কাফির 
ও মুশরিক ود‎ কুফর ও শিরকেই লিপ্ত থাকুক না কেন এবং আল্লাহ্র সত্তা ও গুণাবলী 
সম্পর্কে ঘত ভ্রান্ত বিশ্বাসই পোষণ করুক না কেন, আল্লাহ্র NII ও ভালবাসা সবার 
অস্তরেই বিরাজমান থাকে। তাঁরা নিজ নিজ বিশ্বাস অনুধায়ী তাঁরই অন্বেষণ ও সম্ভষ্টি 
লাভের জন্য ইবাদত করে থাকে। ভ্রান্ত পথের কারণে তারা মন্ষিলে মকসুদে পৌছতে 
না পারলেও অন্বেষণ সেই মন্যিলেরই করে। আলোচ্য আয়াত থেকে এ বিষয়টি প্রতীয়- 
মান হয়। কেননা, কাফিরদের মধ্যে যদি আল্লাহ্‌র যিয়ারতের আগ্রহ না থাকত, তবে শাস্তি- 
স্বরূপ একথা বলা হত না যে, তারা আল্লাহ্‌র যিয়ারত থেকে বঞ্চিত থাকবে । কারণ, ষে 
af কারও যিয়ারতের প্রত্যাশীই নয় বরং তার প্রতি oa, তারজন্য তার ষিয়ারত 
থেকে বঞ্চিত করা কোন শাস্তি নয়। 


সূরা তাৎফীফ ۱ ৭২৩ 


রা ছি ৬ PATA ات ص‎ 


ঠা ০86 ৩1-কারও কারও মতে ৯: শব্দটি 915-‏ برا ر لفی علپپن 


_ এর বহুবচন। উদ্দেশ্য উচ্চতা। ফাররা রে)-র মতে এটা এক জায়গার নাম --বহুবচন 
নয়। পূর্বোল্লিখিত বারা ইবনে আষেব (র)-এর হাদীস থেকে প্রমাণ পাওয়া যায় যে, 


ইল্লিয়ীন সপ্তম আকাশে আরশের নিচে এক স্থানের নাম। এতে মুমিনদের রাহও আঁমল- 
$5 م ۵ م‎ 6 #3 


নামা রাখা হয়। পরবতী گقا ب سر قوم‎ 9 ইঞ্লিয়্টীনের তফসীর নয়-_ 


۱ ۱ TAT "er ডি ۱ | 
সৎলোকদের আমলনামাঁর বর্ণনা। উপরে آن کٹا بپ ۷ برار‎ বাক্যে এই আমল- 
নামার উল্লেখ ۱ | 


مړ 39 و ۸ ہي পা কটি‏ 


nol ১৫১2-৩৪১৪ -শব্দৰট ১ 38% “থেকে উদ্ভূত । অর্থ উপস্থিত 


হওয়া, প্রত্যক্ষ করা । কোন কোন তফসীরকারের মতে আয়াতের উদ্দেশ্য এইষে, সৎকর্ম- 
শীলদের আমলনামা নৈকট্যশীল ফেরেশতাগণ দেখবে অর্থাৎ তত্বাবধান ও হিফাষত করবে I~ 


(কুরতুবী ) د‎ %৪$--এর অর্থ উপস্থিত হওয়া নেওয়া হলে 5 ১৪১-এর সর্বনাম 


দ্বারা উল্লিয়ীন বোঝানো হবে। আয়াতের অর্থ হবে এই ر15‎ নৈকট্যশীলগণের রূহ্‌ এই ইল্লি- 
ہے‎ নামক স্থানে উপস্থিত হবে। কারণ, এটাই তাদের আবাসস্থল; যেমন সিজ্জীন কাফির- 
দের রাহের আবাসস্থল । সহীহ্‌ মুসলিমে আবদুল্লাহ্‌, ইবনে মসউদ (রা)-এর বণিত একটি 
হাদীস এর প্রমাণ । এই হাদীসে রসূলুল্লাহ্‌ (সা) বলেন $ শহীদগণের রূহ্‌ আল্লাহ্র সানিধ্যে 
সবুজ পাখীদের মধ্যে থাকবে এবং জান্নাতের বাগবাগিচা ও নহরসমূহে ভ্রমণ 4۱ 
তাদের বাসস্থানে আরশের নিচে ঝুলন্ত প্রদীপ থাকবে। এ থেকে বোঝা গেল যে, শহীদগণের 
রূহ আরশের নিচে থাকবে এবং জান্নাতে ভ্রমণ করতে পারবে। সুরা ইয়াসীনে হাবীব 
নাজ্জারের ঘটনায় বলা হয়েছে £ ্‌ 


AW A س عو‎ Oe ATA A SALA 


عسقهل ان خل Bl‏ قال یا لیت قومی یعلموٴن ہما عفر لی ریی 


থেকে জানা হায় ঘে, হাবীব নাঁজ্জার মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করেছেন। কোন 
কোন হাদীস দ্বারাও জানা যায় যে, মৃ’মিনদের রাহ্‌ জান্নাতে থাকবে। সবগুলোর সারমর্ম 
এই যে, এসব রূহের আবাসস্থল হবে সপ্তম আকাশে আরশের নিচে। জান্নাতের স্থানও 
এটাই। এসব রূহকে জান্নাতে ভ্রমণের ক্ষমতা দেওয়া হয়েছে। এখানে নৈকট্যশীলগণের 
উচ্চ বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্বের কারণে যদিও এ অবস্থাটি শুধু তাদেরই উল্লেখ করা হয়েছে, তবুও 
প্ররুতপক্ষে এটাই সব মুমিনের রাহের আবাসস্থল। হযরত কাব ইবনে মালেক (রা)-এর 
বণিত এক হাদীসে রসূলুল্লাহ সো) বলেন 


৭২৪ | তফসীরে মা‘আরেফুল-কোরআন | অষ্টম খণ্ড 
من طا تريعلق فى شجر الجنة حنی ترجع الی‎ 29 ৯ ৬. 


“Kw Ly جسد 5 یوم‎ মুর্মমনের রাহ্‌ পাখীর আকারে জান্নাতের বৃক্ষে ঝুলন্ত 


থাকবে এবং কিয়ামতের দিন আবার আপন দেহে ফিরে ষাবে। এই বিষয়বস্তরই এক রেও- 
2111315 মসনদে আহমদ ও তিবরানীতে বণিত হয়েছে ।--€ মাখহারী ) 


মৃত্যুর পর মানবাত্মার স্থান কোথায়? £ এ ব্যাপারে হাঁদীসসমূহ বাহ্যত বিভিন্ন” 
রূপ। সিজ্জীন ও ইল্লিয়্যটানের তফসীর প্রসঙ্গে উপরে বণিত হাদীসসম্হ থেকে জানা হায় 
যে, কাফিরদের আত্মা সিজ্জীনে থাকে খা সপ্তম যমীনে অবস্থিত এবং মুমিনদের আত্মা 
সপ্তম আকাশে আরশের নিচে ইল্লিয়্টীনে থাকে । উল্লিখিত কতক রেওয়ায়েত থেকে 
আরও জানা যায় ষে, কাফিরদের আত্মা জাহান্মামে এবং মুর্গমনদের আত্মা জান্নাতে থাকে। 
আরও কতক হাদীস থেকে জানা খায় যে, মু’মিন ও কাফির উভয় শ্রেণীর আত্মা তাদের 
কবরে থাকে। বারা ইবনে আষেব (রা)-এর বণিত এক দীর্ঘ হাদীসে আছে, যখন মুর্সমনের 
আত্মাকে ফেরেশতাগণ আকাশে নিয়ে যায়, তখন আল্লাহ বলেন £ আমার এই বান্দার 
আমলনামা ইল্লিয়্টানে লিখে দাও এবং তাকে পৃথিবীতে ফিরিয়ে দাও। কেননা, আমি 
তাকে মাটি দ্বারাই সৃষ্টি করেছি, মৃত্যুর পর তাতেই ফিরিয়ে দিব এবং মাটি থেকে তাকে 
জীবিতাবস্থায় পুনরুশিত করব! এই আদেশ পেয়ে ফেরেশতাগণ তার আত্মা কবরে ফিরিয়ে 
দেয়। এমনিভাবে কাফিরের আত্মার জন্য আকাশের দরজা খোলা হবে না এবং তাকে 
কবরে ফিরিয়ে দেওয়ার আদেশ করা হবে। ইমাম ইবনে আবদুল বার (রা) এই হাদীস- 
কেই অগ্রাধিকার দিয়েছেন, যার মর্ম এই যে, মু'মিন ও কাফির সবার আত্মা মৃত্যুর পর 
কবরেই থাকে । উপরোক্ত প্রথম ও দ্বিতীয় রেওয়ায়েতের মধ্যে যে বিরোধ দেখা খায়, চিন্তা 
করলে বোঝা যায় যে, এটা কোন বিরোধ নয়। কেননা, ইল্লিয়্টীনের স্থান সপ্তম আকাশে 
আরশের নিচে এবং জান্নাতের স্থানও সেখানেই । কোরআন পাকের অন্য এক আয়াতে 
আছেঃ 

1 AA 304 + #A ۱۶۸ ۸ عم‎ ۸ A 


থেকে পরিক্ষার জানা যায়‏ »عفد سد وة المفتهی عند ها چلة الما وى 


যে, জান্নাত সিদরাতুল মুনতাহার সম্গিকটে। সিদরাতুল মুনতাহা যে সপ্তম আকাশে একথা 
হাদীস দ্বারা প্রমাণিত। তাই আত্মার স্থান ইল্লিয়্টান জান্নাতের সংলগ্ন এবং আত্মাসমূহ জান্সা- 
তের বাগিচায় ভ্রমণ করে। অতএব, আত্মার স্থান জান্নাতও বলা ষায়। 


এমনিভাবে কাফিরদের আত্মার স্থান সিজ্জীন-_সপ্তম যমীনে অবস্থিত। হাদীস 
দ্বারা একথাও প্রমাণিত আছে যে. জাহান্নামও সপ্তম যমীনে অবস্থিত এবং জাহান্নামের 
উত্তাপ ও কষ্ট সিজ্জীনবাসীরা ভোগ করবে। তাই কাফিরদের আত্মার স্থান জাহান্নাম-_ 
একথা বলে দেওয়াও নির্ভুল। তবেষে রেওয়ায়েত থেকে জানা খায় ষে, কাফিরদের আত্মা 
কবরে থাকে, সেই রেওয়ায়েত বাহ্যত উপরোক্ত দুই রেওয়ায়েতের বিরোধী । প্রখ্যাত 
তফসীরবিদ হযরত কাষী সানাউল্লাহ্‌ পানিপথী রে) তক্ষসীরে-মাষহারীতে এই বিরোধের 


সূরা তাৎফীফ্‌ ৭২৫ 


মীমাংসা দিয়ে বলেছেনঃ এটা মোটেই অবান্তর নয় যে, আত্মাসমূহের অ৷সল স্থান ইল্লিয়্যীন 
ও সিজ্জীনই। কিন্ত এসব আত্মার একটি বিশেষ যোগসূত্র কবরের সাথেও কায়েম রয়েছে। 
এই যোগসূত্ৰ কিরূপ, তার স্বরাপ আল্লাহ্‌ বাতীত কেউ জানতে পারে না। কিন্তু সূর্য ও চন্দ্র 
যেমন আকাশে থাকে এবং তাদের কিরণ পৃথিবীতে পড়ে পৃথিবীকেও আলোকোজ্জবল করে 
দেয় এবং উত্তপ্তও করে, তেমনিভাবে ইন্লিয্ল্টান ও সিজ্জীনস্থ আত্মাসমূহের কোন অদৃশ্য 
যোগসূত্র কবরের সাথে থাকতে পারে। এই মীমাংসার ব্যাপারে কাষী সানাউল্লাহ রে)-র 
সুচিন্তিত বক্তব্য সূরা নাষিয়াতের তক্ষসীরে বণিত হয়েছে। এর সারমর্ম এই وچ ہی‎ 
দুই প্রকার--১. মানবদেহে প্রবিষ্ট সুন্ম দেহ। এটা বস্তুনিষ্ঠ এবং চারি উপাদানে 
গঠিত দেহ, কিন্তু এমন সক্ষম যে, দুষ্টিগাচর হয় না। একেই নফস বলা হয়। ২. 
۳15512۳5 অশরীরী রূহ্‌। এই রূহ্ই নফসের জীবন। কাজেই একে রূহের রাহ্‌ বলা 
যায়। মানবদেহের সাথে উভয় প্রকার রাহের সম্পর্ক আছে। কিন্তু প্রথম প্রকার রাহ্‌ অর্থাৎ 
নফস মানবদেহের অভ্যন্তরে থাকে । এর বের হয়ে যাওয়ারই নাম স্ৃত্যু। দ্বিতীয় রূহ 
প্রথম রূহের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে কিন্তু এই সম্পর্কের স্বরূপ আল্লাহ্‌ ব্যতীত কেউ 
জানে না। মৃত্যুর পর প্রথম রূহকে আকাশে নিয়ে যাওয়া হয়, অতঃপর কবরে ফিরিয়ে দেওয়া 
হয়। কবরই এর স্থান। আমাৰ ও সওয়াব এর উপরই চলে এবং দ্বিতীয় প্রকার অশরীরী 
15 57 অথবা সিজ্জীনে থাকে। এভাবে সব রেওয়ায়েতের মধ্যে কোন বিরোধ 
অবশিষ্ট থাকে না। অতএব, অশরীরী আত্মাসমূহ জান্নাতে অথবা ইল্লিয়বীনে, জাহান্নামে 
অথবা সিজ্জীনে থাকে এবং প্রথম প্রকার রাহ্‌ তথা সুক্ষ শরীরী নফস কবরে থাকে। 


AS رات‎ ww wane 


অর্থ কোন বিশেষ‏ چو نا فس و فی ز لک نلیتنا نس المثفا نسون 


পছন্দনীয় জিনিস অর্জন করার জন্য কয়েকজনের ধাবিত হওয়ার ও দৌড়া, যাতে অপরের 
আগে সে তা অজন করে। এখানে জান্নাতের নিয়ামতরাজি উল্লেখ করার পর আল্লাহ্‌ তা'আলা 
গাফিল মানুষের দুষ্টি আকর্ষণ করে বলেছেনঃ আজ তোমরা যেসব বস্তুকে প্রিয় ও কাম্য 
মনে কর, সেগুলো অর্জন করার জন্য অগ্রে চলে হাওয়ার চেস্টায়রত আছ, সেগুলো অসম্পূর্ণ 
ও ধ্বংসশীল নিয়ামত। এসব নিয়ামত প্রতিষোগিক্তার যোগ্য নয়। এসব ক্ষণস্থায়ী সুখের 
সামগ্রী হাতছাড়া হয়ে গেলেও তেমন দুঃখের কারণ নয়। হ্যা, জান্নাতের নিয়ামতরাজির 
জন্যই প্রতিযোগিতা করা উচিত। এগুলো সবদিক দিয়ে সম্পূর্ণ চিরস্থায়ী । আকবর 
এলাহাবাদী মরহুম চমৎকার বলেছেন 3 


یه উড চল উর ওনী 19 03১3৯ ০৪ ৪ ৮৪৬ এ‏ جو ملا سو ملا 
کہو ذ ھن سے فرصت عصمر کے کم ؛ جو د لا ئو خدا هی کی یا د د لا 


A AS en দি কা ےم سح‎ SH لم‎ AS NA 


اچم چوا ن اذ یی اجرموا کا نوا من الذ ین امنوا ১১০‏ 


৭২৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥॥ অস্টম খণ্ড 


আল্লাহ্‌ তা'আলা সত্যপন্থীদের সাথে মিথ্যাপস্থীদের ব্যবহারের পর্ণ চিন অংকন করেছেন। 
কাঁফিররা মুগমিনদেরকে উপহাস করে হাসত, তাদেরকে সামনে দেখলে চোখ টিপে ইশারা 
করত। এরপর তারা যখন নিজেদের বাড়ীঘরে ফিরত, তখন মুর্শমনদেরকে উপহাস করার 
বিষয়ে আনন্দভরে আলোচনা করত। কাফিররা মু'মিনদেরকে দেখে বাহ্যত সহানুভূতির 
সুরে এবং প্ররুতপক্ষে উপহাসের ছলে বলত ঃ এ বেচারীরা বড় সরলমনা ও বেওকুফ। 
মুহাম্মদ তাদেরকে পথন্্রস্ট করে দিয়েছে । 


আজকালকার পরিস্থিতি পর্যবেক্ষণ করলে দেখা হায় যে, যারা নব্যশিক্ষার অস্তভ 
ফলস্বরূপ ধর্ম ও পরকালের ব্যাপারে বেপরোয়া হয়ে গেছে এবং আল্লাহ্‌ ও রসূলের প্রতি 
নামেমান্্রই বিশ্বাসী রয়ে গেছে, তারা আলিম ও ধ্রর্মপরায়ণ লোকদের সাথে হুবহু এমনি 
ধরনের ব্যবহার করে থাকে। আল্লাহ্‌ তা'আলা মুসলমানদেরকে এই মর্মন্তদ আযাব থেকে 
রক্ষা করুন। এই আয়াতে মুমিন ও ধার্মিক লোকদের জন্য সান্ত্বনার যথেষ্ট বিষয়বস্ত 
রয়েছে। তাদের উচিত এই তথাকথিত শিক্ষিতদের উপহাসের পরোয়া না৷ করা । জনৈক 
কবি বলেন £ 


هن جاۓ سے جب نک ھم ڈ رین گے + ز مانه هم پرهنسنا هی ره کا 


53০1 ১১৬৯ 


মক্কায় অবতীর্ণ 8 ২৫ আয়াত 


یرال مهن الیو 


رذا مه انمقّتدوازتن لریها وت 6 درذا CLL L353‏ 
ا 
َو ور کے তবু‏ ہیں مہ و প্র) Le‏ 


م2 49 


کرت ور رر و م ق 
از کنبه ورا ;68577 5514 4850 سوبا ت ته 
০৬ 458৬ ৩6৮১১০5৭১৩৬‏ 
بصبرا ۵ فک اشیم 089৬‏ ® و الیل ৮?‏ 2 
৬ 55 SSCS CGE CE BE EHC‏ 

LHL Go BIS UL) 1‏ یرون واه 
কও SG BCCI‏ 

৬ اجر نون‎ ৬৯১৯) 

পরম করুণাময় ও. অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু 
(১) যখন আকাশ বিদীর্ণ হবে, (২) ও তার পালনকর্তার আদেশ পালন করবে 


এবং আকাশ এরই উপযুক্ত (৩) এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে (8) এবং 
পৃথিবী তার গরভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে (৫) এবং তার 





৭২৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত । (৬) হে মানুষ, তোমাকে 
তোমার পালনকর্তা পর্যন্ত পেঁশছাতে কষ্ট স্বীরার করতে হবে, অতঃপর তার সাথে সাক্ষাৎ 
ঘটবে । (৭) যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ৮) তার হিসাব-নিকাশ 
সহজে হয়ে যাবে (৯) এবং সে তার পরিবার-পরিজনের কাছে হাস্টচিত্তে ফিরে যাবে (১০) 
এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেওয়া হবে, (১১) ۰۹ 3 7 
করবে (১২) এবং জাহান্নামে প্রবেশ করবে । (১৩) সে তার পরিবার-পরিজনের মধ্যে 
আনন্দিত ছিল। (১৪) সে মনে করত ঘে, দে কখনও ফিরে যাবে না। (১৫) কেন যাবে 
না, তার পালনকর্তা তো তাকে দেখতেন। (১৬) আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার 
(১৭) এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে (১৮) এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ 
করে, (১৯) নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক পিঁড়িতে আরোহণ করবে। (২০) 
অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না? (২১) যখন তাদের কাছে কোরআন 
পাঠ করা হয়, তখন সিজদা করে না। (২২) বরং কাফিররা এর প্রতি মিথ্যারোপ করে। 
(২৩) তারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন। (২৪) অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক 
শাস্তির সুসংবাদ দিন। (২৫) কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের 
জন্য রয়েছে অক্ষুরন্ত পুরন্ধার ! 





তফলীরের সার-দংক্ষেপ 


যখন (দ্বিতীয় ফঁকের সময়) আকাশ বিদীর্ণ হবে (তাতে মেঘমালার ন্যায় ফেরেশতা- 
۱ এটি ৮96 টে টেপার Ne 


বাহী এক বস্তু অবতীর্ণ হয়। یوم تشقق السهاء‎ আয়াতে এর উল্লেখ আছে (۱ ۰ 


এবং তার পালনকর্তার আদেশ পালন করবে । (অর্থাৎ বিদীর্ণ হওয়ার সৃম্টিগত আদেশ 
পালন করার অর্থ, তা ঘটা)। এবং আকাশ (আল্লাহ্‌র কুদরতের অধীন হওয়ার কারণে ) 
এরই উপযুক্ত (যে, আল্লাহ্র ইচ্ছা হওয়া মাত্রই তা অবশ্যই হবে) এবং যখন পৃথিবীকে 
সম্প্রসারিত করা হবে (যেমন চামড়া অথবা রবারকে সম্প্রসারিত করা হয়। ফলে পৃথিবীর 
পরিধি বর্তমানের চেয়ে অনেক বেড়ে যাবে, যেন পূর্ববর্তী ও পরবর্তী সব মানুষের তাতে 
স্থান সংকুলান হয় ; দুররে মনসূরে বণিত এক হাদীসে আছেঃ 


০ 92) 1 ১০৮ সৃতরাং আকাশের বিদীর্ণ হওয়া 


এবং পৃথিবীর সম্প্রসারণ উভয়টি হাশরের হিসাব-নিকাশের অন্যতম ভূমিকা )। এবং 
পৃথিবী তার গর্ভস্থিত বস্তসমূহকে অর্থাৎ মৃতদেরকে) বাইরে নিক্ষেপ করবে এবং (সমস্ত 
মুত থেকে ) খালি হয়ে যাবে এবং সে (অর্থাৎ পৃথিবী ) তার পালনকর্তার আদেশ পালন 
করবে এবং সে এরই উপযুক্ত। (এর তফসীর পূর্বের ন্যায়। তখন মানুষ তার কুতকর্ম- 
সমূহ দেখবে; যেমন ইরশাদ হয়েছে 8) হে মানুষ, তুমি তোমার পালনকর্তার নিকট, 
পৌছা পর্যন্ত (অর্থাৎ মৃত্যুর সময় পর্যন্ত) চেস্টা করে াচ্ছ (অর্থাৎ কেউ সৎ কাজে এবং কেউ 
অসৎ কাজে নিয়োজিত রয়েছে), অতঃপর (কিয়ামতে ) সেই চেষ্টার (প্রতিফলের ) সাথে 
সাক্ষাৎ ঘটবে। (তখন) যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, তার কাছ থেকে 


সূরা ইন্শিকাক ৭২৯ 


সহজ হিসাব নেওয়া হবে এবং সে (হিসাব শেষে) তার পরিবার-পরিজনের কাছে হাস্ট- 
চিত্তে ফিরে যাবে। (সহজ হিসাবের স্তর বিভিন্ন রূপ--এক. হিসাবের ফলে মোটেই আযাব 
হবে না। তারা কোনরাপ আর্ষাব ব্যতিরেকেই মুক্তি পাবে। এবং দুই. হিসাবের ফলে 
চিরস্থায়ী আযাব হবে না। এটা সাধারণ মূর্গমনদের জন্য হবে। এক্ষেন্রে অস্থায়ী আযাব 
হতে পারে। পক্ষান্তরে) যার আমলনামা (তার বাম হাতে ) পিঠের পশ্চাদ্দিক থেকে দেওয়া 
হবে অর্থাৎ কাফির । সে হয়.আস্টেপৃষ্ঠে বাঁধা থাকবে, ফলে বাম হাত পশ্চাতে থাকবে; 
না হয় মৃজাহিদের উক্তি অনুষায়ী তার বাম হাত পৃষ্ঠদেশে করে দেওয়া হবে ।--(দুররে- 
মনসুর] সে মৃত্যুকে আহ্বান করবে (যেমন, বিপদে মৃত্য কামনা করার অভ্যাস 
মানুষের আছে ) এবং জাহানামে প্রবেশ করবে। সে € দুনিয়াতে) তার পরিবার-পরিজনের 
€ও চাকর-নকরের) মধ্যে আনন্দিত ছিল (এমনকি, আনন্দের আঁতিশয্যে পরকালকেও 
মিথ্যা মনে করত) সে মনে করত যে, সে কখনও (আল্লাহ্র কাছে) ফিরে 18 ۱ 
( অতঃপর এই ধারণা খণ্ডন করা হয়েছে ঘে ) কেন ফিরে বাবে না, তার পালনকর্তা তো তাকে 
সম্যক দেখতেন (এবং তার রুতকর্মের প্রতিফল দেওয়ার ইচ্ছা করে রেখেছিলেন। তাই এই 
ইচ্ছার বাস্তবায়ন অবশ্যন্তাবী ছিল)। অতএব, আমি শপথ করছি, সন্ধ্যাকালীন লাল আভার 
এবং রাত্রির এবং af ধা নিজের মধ্যে ধারণ করে তার (অর্থাৎ সেসব প্রাণীর, যারা 
বিশ্রামের জন্য রান্ত্রিতে নিজ নিজ ঠিকানায় ফিরে আসে ) এবং চন্দ্রের যখন তা পূর্ণরূপ লাভ 
করে (অর্থাৎ পর্ণচন্দ্র হয়ে খায়, এসব জিনিসের শপথ করে বলছি) তোমাদেরকে অবশ্যই 


سے A A ৮টি ৮‏ ہی ص ی 


پا ! يها ال سا ن | تک كا دح এটা‏ 77 “4+ 


A J 
থেকে ৬৪) £০ পর্যন্ত বণিত সাক্ষাতের বিশদ বিবরণ। এসব অবস্থা হচ্ছে মৃত্যুর অবস্থা, 


পলি‏ دوں 


বরযখের HÎ, কিয়ামতের অবস্থা । এগুলোর প্রতোকটির মধ্যে একাধিক অবস্থা আছে। 
শপথের সাথে এগুলোর মিল এই ষে, রান্রির অবস্থা বিভিন্ন রূপ হয়। প্রথমে পশ্চিম দিগন্তে 
লাল আভা দেখা যায়, এরপর রাল্রি গভীর হলে সব নিদ্রিত হয়ে যায়। চন্দ্রালোকের 
আধিক্য এবং স্বল্পতায়ও এক রান্জি অন্য রান্রি থেকে ভিন্ন রূপ হয়। এগুলো সব মৃত্যু পরবর্তী 
বিভিন্ন অবস্থার অনুরূপ । এছাড়া মৃত্যু পরকালের সূচনা, যেন সন্ধ্যাকালীন. লাল আভা 
রাত্রির 3762۱۱ অতঃপর বরষখের অবস্থান মানুষের নিদ্ৰিত থাকার অনুরাপ এবং ক্ষয়- 
প্রাপ্তির পর চন্দ্রের পূর্ণ রূপ লাভ করা সবকিছু ধ্বংসের পর কিয়ামতের পুনরুজ্জীবন লাভ 
করার সাথে সামঞ্জস্যশীল)। অতএব ( ভীত হওয়ার ও ঈমান আনার এসব কারণ থাকা 
সত্ত্বেও) মানুষের কি হল যে, তারা ঈমান আনে না £ ( তাদের হঠকারিতা এতদূর যে) যখন 
তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখনও তারা আল্লাহ্‌র কাছে নত হয় না বরং 
(নত হওয়ার পরিবর্তে) কাফিররা (উল্টো) মিথ্যারোপ করে। তারা যা (অর্থাৎ কুকমের 
ভাণ্ডার) সংরক্ষণ করে আল্লাহ্‌ তা সবিশেষ জানেন। অতএব ) 4 কুফরী কর্মের 
কারণে ) আপনি তাদেরকে ষন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিয়ে দিন! কিন্তু যারা ঈমান 


سسوم 


৭৩০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


আনে ও সৎ কর্ম করে, তাদের জন্য (পরকালে ) রয়েছে অফুরন্ত পুরস্কার, ( সৎ কর্ম শর্ত 
নগ--কারণ )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

এ সূরায় কিয়ামতের অবস্থা, صا‎ এবং সৎ ও অসৎ কর্মের প্রতিদান ও 
শাস্তির বর্ণনা আছে। অতঃপর গাফিল মানুষকে তার সস্তা ও পারিপাখিক অবস্থা সম্পকে 
চিন্তা-ভাবনা করার এবং তদ্দ্বারা আল্লাহ্‌র প্রতি বিশ্বাস পর্যন্ত পৌহছার নির্দেশ আছে। এ 
প্রসঙ্গে প্রথমে আকাশ বিদীর্ণ হওয়ার কথা বলা হয়েছে। অতঃপর পৃথিবীর কথা বল। 
হয়েছে ঘষে, তার গর্ভে যেসব গুপ্ত ভাণ্ডার অথবা মানুষের মৃতদেহ আছে, সব সেদিন বাইরে 
উদগীরণ করে দেবে এবং হাশরের জন্য এক নতুন পৃথিবী তৈরী হবে। তাতে না থাকবে 
কোন পাহাড়-পর্বত এবং না থাকবে কোন দালান-কোঠা ও রুক্ষলতা---পরিক্ষার একটি 
সমতল ভূমি হবে। একে আরও সম্প্রসারিত করা হবে, যাতে করে পূর্ববর্তী ও পরবর্তী 
সব মানুষ তাতে সমবেত হতে পারে! অন্যান্য সূরায়ও এই বর্ণনা বিভিন্ন ভঙ্গিতে এসেছে। 
এখানে নতুন সংযোজন এই যে, কিয়ামতের দিন আকাশ ও "۶ রা আল্লাহ্‌ তাআলার 


7 بها 2 9 ۵ 


কর্তৃত্ব সম্পর্কে ঘলা হখেছে 8 نت 1 ۹ لر بها و هلت‎ ১ (-এর অর্থ 


শুনেছে অর্থাৎ আদেশ পালন করেছে । ১০০-এর অর্থ ১৮৯১ 81) ১৯৮ অর্থাৎ 
আদেশ পালন করাই তার ওয়াজিব কর্তব্য ছিল। 

আল্লাহর নির্দেশ দুই প্রকার £ঃ এখানে আকাশ ও পৃথিবীর আনুগত্য এবং আদেশ 
প্রতিপালনের দু’ অর্থ হতে পারে। কেননা, আল্লাহ্র নির্দেশ দুই প্রকার--১. শরীয়ত- 
গত নির্দেশ; এতে একটি আইন ও বিরুদ্ধাচরণের শাস্তি বলে দেওয়া হয় না কিন্তু প্রতি- 
পক্ষকে করা না করার ব্যাপারে বাধ্য করা হয় না বরং তাকে স্বেচ্ছায় আইন মানা না মানা 
উভয় বিষয়ের ক্ষমতা দান করা হয়। এসব নির্দেশ সাধারণত বিবেকবৃদ্ধিসম্পন্ন সৃম্টির প্রতি 
আরোপিত হয়ে থাকে; যেমন মানব ও জিন। এই শ্রেণীর নির্দেশের পরিপ্রেক্ষিতেই মুমিন 
ও কাফির এবং বাধ্য ও অবাধ্যের দুইটি প্রকার সৃষ্টি হয়। ২. স্ষ্টিগত ও তকদীরগত 
নির্দেশ; এ জাতীয় নির্দেশ বাধ্যতামূলকভাবে আরোপিত হয়। কারও সাধ্য নেই যে, চুল 
পরিমাণ বিরুদ্ধাচরণ করে। সমগ্র সৃষ্টি এ জাতীয় নির্দেশ বাধ্যতামূলকভাবে পালন করে; 
জিন এবং মানবও এতে অন্তর্ভক্ত রয়েছে । মুমিন, কাফির, সৎ ও পাপাচারী সবাই এই 
আইন মেনে চলতে বাধ্য! ہے‎ 


ژ وه ذ و ؛ د هرکا پا بسنه تقد یسر هے 
زندگی > خواب کی جامی یی تقدیر ه 
এস্থলে এটা সম্ভবপর যে, আল্লাহ্‌ তাআলা আকাশ ও পৃথিবীকে আদিষ্ট মানব‏ 


ও জিনের ন্যায় চেতনা ও উপলব্ধি দান করবেন। ফলে আল্লাহ্‌র পক্ষ থেকে কোন নির্দেশ 
আসামান্রই তারা স্বেচ্ছায় তা পালন করবে ও মেনে নেবে। আর যদি নির্দেশের অর্থ এখানে 


সূরা ইন্শিকাক ৭৩১ 
 স্থজ্টিগত নির্দেশ নেওয়া হয়, ঘাতে ইচ্ছা ও এরাদার কোন দখলই নেই, তবে এটাও সম্ভবপর । 


E بها‎ 


তবে جوا نٹ پر با‎ ভাষা প্রথমোক্ অর্থের অধিক নিকটবর্তী | 


দ্বিতীয় অর্থ ও রূপক গা হতে পারে ۱ 


EE 9 


অর্থ টেনে লম্বা করা । হযরত জাবের ইবনে‏ چو مدو | اذا ال رض سد ت 


আবদুল্লাহ্‌ রো)-র বণিত রেওয়ায়েত রস্‌ নুল্পহ্‌ (স1) বলেনঃ কিয়ামতের দিন পৃথিবীকে 
চামড়ার (অথবা রবারের) ন্যায় টেনে সম্প্রসারিত করা হবে। এতদসত্ত্রেও পৃথিবীর 
আদি থেকে অন্ত পর্যন্ত সব মানুষ একন্রিত হওয়ার ফলে এক একজনের ভাগে কেবল পারাখার 
স্থান পড়বে ।---( মাঁষহারী ) 


۸ ص‎ A A 


2 
০৭3 الکت ما فیها 5 ۾‎ ০ অর্থাৎ পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু উদগীরণ 


করে একেবারে শূন্যগর্ভ হয়ে যাবে। পৃথিবীর গর্ভে গুপ্ত ধনভাণ্ডার, খনি এবং সৃষ্টির 
আদি থেকে অন্ত পর্যন্ত মৃত মানুষের দেহ্‌কণা ইত্যাদি রয়েছে। প্রবল ভূকম্পনের মাধ্যমে 
পৃথিবী এসব বস্তু গর্ভ থেকে বাইরে নিক্ষেপ করবে । 


Ger ef ےج رص ڑ‎ Be তা 


১-এর অর্থ কোন কাজে পূর্ণ চেস্টা ও শক্তি‏ ايها الا نسان الک کادح 


سے رں صے 


ব্যয় করা। ৮৮9৪ إلى رب‎ অৰ্থাৎ মানুষের প্রত্যেক চেষ্টা ও অধ্যবসায় আল্লাহ্‌র দিকে 


চূড়ান্ত হবে। 

আল্লাহ্‌র দিকে প্রত্যাবর্তন ঃ এই আয়াতে আল্লাহ, তাআলা মানুষকে সম্বোধন 
করে চিন্তাভাবনার একটি পথ দেখিয়েছেন। ঘদি মানুষের মধ্যে সামান্যতম জানবুদ্ধি ও 
চেতনা থাকে এবং এ পথে চিন্তাভাবনা করে, তবে সে. তার চেম্টা-চরিন্র ও অধ্যবসায্নের 
সঠিক গতি নির্ণয় করতে সক্ষম হবে এবং এটা হবে তার ইহকাল ও পরকালের নিরা- 
পত্তার গ্যারান্টি। আল্লাহ্‌ তাআলার প্রথম কথা এই যে, সৎ-অসৎ ও কাফির-মু'মিন নিবি- 
শেষে মানুষ মাত্রই প্ৰকৃতিগতভাবে কোন না কোন বিষয়কে লক্ষ্য স্থির করে তা অর্জনের 
জন্য অধ্যবসায় ও শ্রম স্বীকার করতে অভ্যন্ত। একজন সন্তান্ত ও সৎ লোক ঘেমন জীবিকা 
ও জীবনের প্রয়োজনীয় আসবাবপত্র সংগ্রহের জন্য প্রাকৃতিক ও বৈধ পন্থাসমূহ অবলম্বন 
করে এবং তাতে স্বীয় শ্রম ও শক্তি ব্যয় করে, তেমনি দুক্কর্মী ও অসৎ ব্যক্তিও পরিশ্রম 
এবং অধ্যবসায়-ব্যতিরেকে স্বীয় উদ্দেশ্য হাসিল করতে পারে না। চোর, ডাকাত, বদমায়েশ 
ও লুটতরাজকারীদেরকে দেখুন, তারা কি পরিমাণ মানসিক ও দৈহিক শ্রম স্বীকার করে। 
এরপরই তারা লক্ষ্য অর্জনে সফলকাম হয়। দ্বিতীয় কথা এই বলা হয়েছে যে, মানুষের 
প্রত্যেকটি গতিবিধি বরং নিশ্চলতাও এমন এক সফরের বিভিন্ন মনষিল, যা সে অক্তাতসারেই 


৭৩২ ۰ তফসীরে মাঁআরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


অব্যাহত রেখেছে । এই সফরের শেষ সীমা আল্লাহ্‌র সামনে উপস্থিতি অর্থাৎ মৃত্যু। 

বাক্যাংশে এরই বর্ণনা রয়েছে। এই শেষ সীমা এমন একটি অকাট্য সত্য, যা‏ |5 ر بک 
অস্বীকার করার শক্তি" কারও নেই। প্রত্যেকেই এই অপ্রিয় সত্য স্বীকার করতে বাধ্য ষে,‏ 
মানুষের প্রত্যেক চেষ্টা-চরিন্র ও অধ্যবসায় মৃত্য পর্যন্ত নিঃশেষ হওয়া নিশ্চিত। তৃতীয়‏ 
কথা এই বলা হয়েছে যে, মৃত্যুর পর পালনকর্তার সামনে উপস্থিত হওয়ার সময় সমস্ত‏ 
গতিবিধি, কাজকর্ম ও চেষ্টা চরিক্রের হিসাবনিকাশ হওয়া বিবেক ও ইনসাফ্ের দৃষ্টিতে‏ 
অবশ্যন্তাবী, যাতে সৎ ও অসতের পরিণাম আলাদা আলাদাভাবে জানা শ্বায়। নতুবা‏ 
ইহকালে এতদুভয়ের মধ্যে কোন পার্থক্য হয় না। একজন সৎ লোক একমাস মেহনত-‏ 
মজুরি করে যে জীবনোপকরণ ও প্রয়োজনীয় আসবাবপত্র খোগা'ড় করে, চোর ও ডাকাত‏ 
তা এক রাত্রিতে অর্জন করে ফেলে। যদি হিসাবে কোন সময় না আসে এবং প্রতিদান‏ 
ও শাস্তি না হয়, তবে চোর, ডাকাত ও সৎ লোক এক পর্যায়ে চলে খাবে, যা বিবেক ও‏ 


سر سے 


ইনসাফের পরিগন্থী। অবশেষে বলা ۰۶ تی‎ £৬১___এর সর্বনাম দ্বারা ৮ ৯ ও 


বোঝানো যেতে পারে। অর্থ হবে এই ঘে, মানুষ এখানে যে চেস্টা-চরিল্প করছে, পরিশেষে 
তার পালনকর্তার কাছে পৌঁছে এর সাথে তার সাক্ষাৎ ঘটবে এবং এর শুভ অথবা অশুভ 


পরিণতির সামনে এসে যাবে। এই সর্বনাম দ্বারা =" ও বোঝানো যেতে পারে। অর্থ এই 


যে, প্রত্যেক মানুষ পরকালে তার পালনকর্তার সাথে সাক্ষাৎ করবে এবং হিসাবের জন্য 
তার সামনে উপস্থিত হবে। অতঃপর সৎ ও অসৎ এবং মু'মিন ও কাফির মানুষের আলাদা 
আলাদা পরিণতি উল্লেখ করা হয়েছে। ডান হাতে অথবা বাম হাতে আমলনামা আসার 
মাধ্যমে এর সুচনা হবে। ডান হাতওয়ালারা জান্নাতে চিরস্থায়ী নিয়ামতের সুসংবাদ এবং 
বাম হাতওয়ালারা জাহান্নামের শাস্তির দুঃসংবাদ পেয়ে ঘাবে। জীবন ধারণের প্রয়োজনীয় 
আসবাবপন্ত, এমনকি অনেক অনাবশ্যক ভোগ্য বস্তুও সৎ-অসৎ উভয় প্রকার লোকই অর্জন 
কঁরে।" এভাবে পাথিব জীবন উভয়ের অতিবাহিত হয়ে যায়। কিন্ত উভয়ের পরিণতিতে 
আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। একজনের পরিণতি স্থায়ী ও নিরবচ্ছিন্ন সুখই সুখ এবং 
অপরজনের পরিণতি অনন্ত আযাব ও বিপদ। মানুষ আজই এই পরিণতির কথা চিন্তা 
করে কেন চেস্টা ও কর্মের গতিধারা আল্লাহ্র দিকে ফিরিয়ে দেয় না। যাতে দুনিয়াতেও 
তার প্রয়োজনাদি পূর্ণ হয় এবং পরকালেও জান্নাতের চিরস্থায়ী নিয়ামত হাতছাড়া না হয়? 


حم এটি টি 0 A uf ১০ a AS A‏ حی এগ‏ و سے مم B‏ مھ 
পর‏ صو ص / 


box: اب ر يل ال اهلد‎ অবসথ বর্ণনা করা হযেছে হে, তালের 


এবং তাদের সহজ হিসাব নিয়ে জামাতের সুসংবাদ দান করা‏ تسس 
হবে। তারা তাদের পরিবার-পরিজনের কাছে হাস্টচিত্তে ফিরে যাবে।‏ 


সূরা ইন্শিকাক ৭৩৩ 


হযরত আয়েশা রো)-র রেওয়ায়েতক্রমে রসূনুল্লাহ্‌ সো) বলেন £ ৮৮৯৯ 2৮ ৬৮০ 
عذاب‎ 8০৬১৪)] ৮ ১87অর্থাৎ কিয়ামতের দিন যার হিসাব নেওয়া হবে, সে আযাব 
থেকে রক্ষা পাবেনা । একথা শুনে হযরত আয়েশা (রা) প্রশ্ন করলেন ঃ কোরআনে কি 


GA AOD ص٢س حرق‎ «ws 


জে? বলা হয়নি £ রসূলুল্লাহ্‌ সো) বললেন : এই আয়াতে যাকে‏ 4% حسا با یسپرا 


সহজ হিসাব বলা হয়েছে, সেটা প্রকৃতপক্ষে পরিপূর্ণ হিসাব নয় বরং কেবল আল্লাহ্‌ রব্বুল 
আলামীনের সামনে উপস্থিতি । যে ব্যক্তির কাছ থেকে তার কাজকর্মের পুরোপুরি হিসাব 
নেওয়া হবে, সে আাব থেকে কিছুতেই রক্ষা পাবে না।---(বুখারী) 


এই হাদীস থেকে জানা গেল যে, মৃমিনদের কাজকর্মও সব আল্লাহ্র সামনে পেশ 
করা হবে কিন্তু তাদের ঈমানের বরকতে প্রত্যেক কর্মের চুলচেরা হিসাব হবে না। এরই 
নাম সহজ হিসাব । পরিবার-পরিজনের কাছে হাস্টচিত্তে ফিরে আসার বিবিধ অর্থ হতে 
পারে। এক. পরিবার-পরিজনের অর্থ জান্নাতের হুরগণ। তারাই সেখানে মুগমিনদের 
পরিবার-পরিজন হবে। দুই. দুনিয়ার পরিবার-পরিজনই অর্থ । হাশরের ময়দানে হিসা- 
বের পর যখন মূর্শমন ব্যক্তি সফল হবে, তখন দুনিয়ার অভ্যাস অনুযায়ী সাফল্যের সুসং- 
বাদ শুনানোর জন্য সে তাদের কাছে ষাবে। তফসীরকারকগণ উভয় অর্থ বর্ণনা করেছেন। 
(কুরতুবী) 


পাকা রি‏ هم سم مگ ور 


1 ند کان فی 7 مسر و‎ অর্থাৎ যার আমলনামা তার পিঠের দিক থেকে 


বাম হাতে আসবে মরে মাটি হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করবে, খাতে আমাৰ থেকে 
বেঁচে যায় কিন্তু সেখানে তা সম্ভবপর হবে না। তাকে জাহান্নামে দাখিল করা হবে। 
এর এক কারণ এই বলা হয়েছে যে, সে দুনিয়াতে তার পরিবার-পরিজনের মধ্যে পরকালের 
প্রতি উদাসীন হয়ে আনন্দ-উল্লাসে দিন যাপন করত । মুমিনগণ এর বিপরীত । তারা 
পাখিব জীবনে কখনও নিশ্চিন্ত হয় না। সুখ-স্থাচ্ছন্দ্য ও আরাম-আয়েশের মধ্যেও তারা 


কথা বিস্মৃত হয় না। কোরআন পার তাদের অবস্থা বর্ণনা প্রসঙ্গে বলে £‏ سو 
© ه ۸ Ne‏ و ۸ 


_অর্থাৎ আমরা পরিবার-পরিজন পরিবেষ্টিত হয়েও‏ انا کنا فی | وت مشفقبی 


পরকালের وو دا وت‎ পরিণতি তাদের জন্য উপযুক্ত হয়েছে। যারা 
দুনিয়াতে পরিবার-পরিজনের মধ) থেকে পরকালের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে বিলাস-ব্যসন ও 
আনন্দ-উল্লাসে দিন অতিবাহিত করত, আজ তাদের ভাগ্যে জাহান্নামের আফাব এসেছে। 
পক্ষান্তরে যারা দুনিয়াতে পরকালের হিসাব-নিকাশ ও আবাবের ভয় রাখত, তারা আজ 
অনাবিল আনন্দ ও খুশী অর্জন করেছেন। এখন তারা তাদের পরিবার-পরিজনের মধ্যে 
চিরস্থায়ী আনন্দে বসবাস করবে। এথেকে বোঝা গেল ধে,দুনিয়ার সুখে মত্ত ও বিভোর 
হয়ে ষাওয়া মূর্সমনের কাজ নয়। সে কোন সময় কোন অবস্থাতেই পরকালের হিসাবের 
ব্যাপারে নিশ্চিন্ত হয় না। 


৭৩৪ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


رم চিট‏ ا 


ও (= 1; এখানে আল্লাহ্‌ তা'আলা চারটি বস্তুর শপথ করে মানুষকে‏ کے 


“ue I sz ee 


আবার الى ربک‎ ৩১৬ ৮০1 আয্মাতে বণিত বিষয়ের প্রতি মনোযোগী করেছেন । 


শপথের জওয়াবে বলা হয়েছে যে, মানুষ এক অবস্থার উপর স্থিতিশীল থাকে না এবং তার 
অবস্থা প্রতিনিয়তই পরিবর্তিত হতে থাকে । চিন্তা করলে দেখা যায় যে, শপথের চারটি 
বস্ত এই বিষয়বস্তর সাক্ষ্য দেয়। প্রথমে (3-5-4-এর শপথ করা হয়েছে। এর অর্থ সেই 
লাল আভা, খা সূর্যাস্তের. পর পশ্চিম দিগন্তে দেখা 'ঘায়। এটা রানির সূচনা, ঘা মানুষের 
অবস্থায় একটি বড় পরিবর্তনের পূর্বাভাস । এ সময় আলো বিদায় নেয় এবং অন্ধকারের 
সয়লাব চলে আসে । এরপর স্বয়ং রাত্রির শপথ করা হয়েছে, ঘা এই পরিবর্তনকে পূর্ণতা 
দান করে। এরপর সেসব জিনিসের শপথ করা হয়েছে, যেগুলোকে রান্লির অন্ধকার 


নিজের মধ্যে একর করে। (57 2 -এর আসল অর্থ একত্র করা। এর ব্যাপক অর্থ 


নেওয়া হলে এতে জীবজন্ত, উদ্ভিদ, জড় পদার্থ, পাহাড়-পর্বত, নদীনালা ইত্যাদি সবই অন্ত- 
ভক্ত রয়েছে, যা রাব্লির অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। এই অর্থও হতে পারে যে, যেসব 
বস্তু সাধারণত দিনের আলোতে চারদিকে ছড়িয়ে থাকে, রান্রিবেলায় সেগুলো জড়ো হয়ে 
নিজ নিজ ঠিকানায় একন্লিত হয়ে 217 ۱ মানুষ তাঁর গৃহে, জীবজন্ত নিজ নিজ গৃহে ও বাসায় 
একক্রিত হয়। কাজ-কারবারে ছড়ানো আসবাবপত্র গুটিয়ে এক জায়গায় জমা করা 
হয়। এই বিরাট পরিবর্তন স্বয়ং মানুষ ও তার সাথে সংশ্লিষ্ট সবকিছুর মধ্যে হয়ে থাকে। 


حم وص ی زی سح و 
চতুর্থ শপথ হচ্ছে £ ১ 1191 )০৯)15 এটাও ৮ > 3 থেকে উদ্ভূত, সার অর্থ একগ্র করা।‏ 


চন্দ্রের একন্র করার অর্থ তার আলোকে একক্র করা । এটা চৌদ্দ তারিখের রান্রিতে হয়, 
যখন চন্দ্র ষোল কলায় পূর্ণ হয়ে ষায়। এখানে চন্দ্রের বিভিন্ন অবস্থার দিকে ইঙ্গিত রয়েছে। 
চন্দ্র প্রথমে খুবই সরু ধনূকের মত দেখা যায়। এরপর প্রত্যহ এর আলো বৃদ্ধি পেতে 
পেতে পূর্ণিমার চাদ হয়ে যায়। অবিরাম ও উপর্ষু পরি পরিবর্তনের সাক্ষ্যদাতা চারটি বস্তর 


পি লী কি ও رح پم 0 س٣ح٣ پر‎ 


' শপথ করে আল্লাহ্‌ তা'আলা বলেছেন £ لترکبی طبقا عی طبق‎ উপরে নিচে 


রে স্তরে সাজানো জিনিসপত্রের এক একটি স্তরকে 34 বলা হয়। ركوب‎ অর্থ 
আরোহণ করা। অর্থ এই যে, হে মানুষ, তোমরা সর্বদাই এক স্তর থেকে অন্য স্তরে আরো- 
হণ করতে থাকবে । উদ্দেশ্য এই যে, মানুষ সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত কোন সময় 
এক অবস্থায় স্থির থাকে না বরং তার উপর পর্যায়ক্রমে পরিবর্তন আসতে থাকে। 

মানুষের অস্তিত্বে অগণিত পরিবর্তন, অব্যাহত সফর এবং তার চূড়ান্ত মনযিল ঃ 


সে বীর্য থেকে জমাট TE হয়েছে, এরপর গোশ্তপিগু হয়েছে, অতঃপর তাতে অস্থি সৃষ্টি 
হয়েছে, অস্থির উপর গোশ্ত হয়েছে এবং অঙ্গ-প্রত্যঙ্গ পূর্ণতা লাভ করেছে, এরপর ক্মহ্‌ স্থাপন 


সূরা ইন্শিকাক | ৭৩৫ 


করার ফলে সে একজন জীবিত মানুষ হয়েছে। মায়ের পেটে তার খাদ্য ছিল গর্ভাশয়ের 
পচা রক্ত। নয় মাস পরে আল্লাহ, তা'আলা তার পৃথিবীতে আসার পথ সুগম করে দিলেন। 
সে পচা রক্তের বদলে মায়ের দুধ পেল, দুনিয়ার সুবিসভ্তূত পরিমণ্ডল দেখল, আলো-বাতাসের 
ছোঁয়া পেল। সে বাড়তে লাগল এবং নাদুস-নুদুস হয়ে গেল। দু'বছরের মধ্যে হাঁটি 
হাঁটি পা পা-সহ কথা বলারও শক্তি লাভ করল। মায়ের দুধ ছাড়া পেয়ে আরও অধিক 
সুস্বাদু ও রকমারি খাদ্য আসল । খেলাধুলা ও ক্রীড়াকৌতুক তার দিবারান্লির একমান্র 
কাজ হয়ে গেল। যখন কিছু জান ও টেতনা বাড়ল তখন শিক্ষাদীক্ষার ধাতাকলে আবদ্ধ 
হয়ে গেল। যখন যৌবনে পদার্পণ করল তখন অতীতের সব কাজ পরিত্যক্ত হয়ে যৌবন- 
সুলভ কামনা-বাসনা তার স্থান দখল করে বসল এবং এক রোমাঞ্চকর জগৎ সামনে 
এল । বিয়ে-শাদী, সন্তান-সন্ততি ও পরিবার পরিচালনার কর্মব্যস্ততায় দিবারান্লি অতিবাহিত 
হতে লাগল। অবশেষে এ যুগেরও সমাপ্তি ঘটল। আঙ্গিক শক্তি ক্ষয় পেতে লাগল। 
প্রায়ই অসুখ-বিসুখ দেখা দিতে লাগল। অবশেষে বার্ধক্য আসল এবং ইহকালের সর্বশেষ 
মনষিল কবরে যাওয়ার প্রস্তুতে চলল। এসব বিষয় তো চোখের সামনে থাকে, খা কারও 
অস্বীক।'র করার সাধ্য নেই কিন্তু অদূরদশাঁ মানুষ মনে করে যে, মৃত্য ও কবরই তার 
সর্বশেষ মনঘিল। এরপর কিছুই নেই। আল্লাহ্‌ তা'আলা সর্বজানী ও সব বিষয়ের খবর 
রাখেন। তিনি পয়গম্থরগণের মাধ্যমে গাফিল মানুষকে অবহিত করেছেন ঘষে, কবর তোমার 
সর্বশেষ মন্ষিল নয় বরং এটা এক প্রতীক্ষাগার। সামনে এক মহাজগৎ আসবে । তাতে 
এক মহাপরীক্ষার পর মানুষের সর্বশেষ মনযিল নির্ধারিত হবে, ষা হয় চিরস্থায়ী আরাম ও 
সুখের মনধিল হবে, না হয় অনভ্ত আমাব ও বিপদের মনধিল হবে। এই সর্বশেষ মনমিলেই 
মানুষ তার সত্যিকার আবাসস্থল লাভ করবে এবং পরিবর্তনের চক্র থেকে অব্যাহতি 


পা কা ۱۰ 


: 15» أ سے‎ ۵ ৮ 
পাবে । কোরআন পারু বলা হয়েছে آن الی ربک الر چهی‎ _- ০৪) ৮ এবং 


ےم 9 ۱ یں এগ‏ 


6১৮--বলে এই বিষয়বস্তই বর্ণনা করেছে। সে গাফিল মানুষকে এই সর্বশেষ‏ 51 ر ب 


মনঘিল সম্পর্কে অবহিত করে হুশিয়ার করেছে য়ে, বয়স হচ্ছে. দুনিয়ার সব পরিবর্তন, 
সর্বশেষ মনধিল পর্যন্ত যাওয়ার সফর এবং তার বিভিন্ন পর্যায় । মানুষ চলাফেরায়, নিদ্রা 
ও জাগরণে, দীড়ানো ও উপবিষ্ট---সর্বাবস্থায় এই সফরের মনধষিলসমূহ অতিক্রম করছে। 
অবশেষে সে তার পালনকর্তার কাছে পৌছে যাবে এবং সারা জীবনের কাজ-কর্মের হিসাব 
দিয়ে সর্বশেষ মনধিলে অবস্থান লাভ করবে, সেখানে হয় সুখই সুখ এবং নিরবচ্ছিন্ন আরাম, না 
হয় আর্যাবই আর্াব এবং অশেষ বিপদ রয়েছে। অতএব, বুদ্ধিমান মানুষের কর্তব্য হচ্ছে 
দুনিয়াতে নিজেকে একজন মুসাফির মনে করা এবং পরকালের জন্য আসবাবপত্র তৈরী 


ও প্রেরণের চিন্তাকেই দুনিয়ার সর্বরহৎ লক্ষ্য স্থির করা। রসুলুল্লাহ্‌ সো) বলেন کن کی ؛‎ 
نها کا نک غریب أ و عا بر سبھل‎ ০01-অর্থাৎ তুমি দুনিয়াতে এভাবে থাক, 7 
কোন মুসাফির কয়েক দিনের জন্য কোথাও অবস্থান করে অথবা কোন পথিক পথে 


৭৩৬ _ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম "খণ্ড 


টলতে চলতে বিশ্রামের জন্য থেমে যায়। উপরে বণিত 3৮ ৬৮ 45 -এর তফসীরের 
বিষয়বন্ত چے۔‎ একটি রেওয়ায়েত আবূ নাঈম রে) জাবের ইবনে আবদুজাহ্‌ کری‎ 
রেওয়ায়েতক্রমে রসূলুর্লাহ সো) থেকে বর্ণনা করেছেন। এই দীৰ্ঘ হাদীসটি এ স্থলে কুরতুবী 
আবু নাঈমের এবং ইবনে কাসীর রে) ইবনে আবী হাতেম (র)-এর বরাত দিয়ে বিস্তা- 
রিত উদ্ধৃত করেছেন। এসব আয়াতে গাফিল মানুষকে তার সৃষ্টি ও দুনিয়াতে সংঘটিত 
পরিবর্তনসমূহ সামনে এনে নির্দেশ করা হয়েছে ঘে, হে মানুষ এখনও সময় আছে, নিজের 
পরিণতি ও পরকালের চিন্তা কর। কিন্ত এতসব উজ্জ্বল নির্দেশ সত্বেও অনেক মানুষ গাফ- 


سح nd adr‏ رر ۔ 


লতি ত্যাগ করে না। তাই শেষে বলা হয়েছেঃ ৩3% لھم لا یو‎ (০১--অর্থাৎ এই গাফিল 
ও মূৰ্খলোকদের কি হল যে, তারা সবকিছু শোনা ও জানার পরও আল্লাহ্র প্রতি ঈমান আনে না? 


ص 3 ص J are‏ موم ۱ 3 م حرف وم م 
তাদের সামনে‏ 5 006و ا ذا قر یم علههم الثثر ان لایسچد ون 


سس 


সুস্পষ্ট হিদায়তে পরিপূর্ণ কোরআন পাঠ করা হয়, তখনও তারা আল্লাহ্‌র দিকে নত হয় না। 
۰ ৮১০৮০ ও ১ 3৮৮এর আভিধানিক অর্থ নত হওয়া । এর মাধ্যমে আনুগত্য 
ও ফরমাবরদারী বোঝানো হয়। বলা বাল্য, এখানে পারিভাষিক সিজদা উদ্দেশ্য নয় 


বরং আল্লাহ্র সামনে আনুগত্য সহকারে নত হওয়া তৃথা বিনীত হওয়া উদ্দেশ্য। এর 
সুস্পষ্ট কারণ এই যে, এই আয়াতে কোন বিশেষ আগ্নাত সম্পর্কে সিজদার নির্দেশ নেই 
বরং নির্দেশটি সমগ্র কোরআন জম্পকিত। সুতরাং এই আয়াতে পারিভাষিক সিজদা অর্থ 
নেওয়া! হলে কোরআনের প্রত্যেক আয়াতে সিজদা করা অপরিহার্য হবে, যা উম্মতের ইজমার 
কারণে হতে পারে না। পূর্ববর্তী ও পরবর্তী আলিমগণের মধ্যে কেউ এর প্রবক্তা। এখন 
প্রশ্ন থাকে ষে, এই আয়াত পাঠ করলে ও শুনলে সিজদা ওয়াজিব হবে কি নাঃ বলা বাহুলা, 
কিঞ্চিৎ সদর্থের আশ্রয় নিয়ে এই আয়াতকেও সিজদা ওয়াজিব হওয়ার প্রমাণ হিসাবে 
পেশ করা ষায়। কোন কোন হানাক্ষী ফিকাহ্বিদ তাই করেছেন। তাঁরা বলেনঃ এখানে 
৫০) القرا‎ বলে সমগ্র কোরআন বোঝানো হয়নি বরং لام عهد کی‎ $01] হওয়ার ভিত্তিতে 
বিশেষভাবে এই আয়াতই বোঝানো হয়েছে। কিন্তু এটা এক প্রকার সদর্থই, থাকে সম্ভাব- 
নার পর্যায়ে শুদ্ধ বলা যেতে পারে। কিন্ত বাহ্যিক ভাক্াদৃষ্টে এটা অবান্তর মনে হয়। 
তাই নির্ভুল কথা এই যে,এর ফয়সালা হাদীস এবং রসূলুল্লাহ (সা) ও সাহাবায়ে কিরামের 
কর্মপদ্ধতি দ্বারা হতে পারে। তিলাওয়াতের সিজদা সম্পর্কে বিভিন্ন প্রকার হাদীস বণিত 
আঁছে। ফলে মুজতাহিদ আলিমগণও বিষয়টিতে মতবিরোধ করেছেন। ইমাম আম 
আবু হানীফা (র)-র মতে এই আয়াতেও সিজদা ওয়াজিব। তিনি RS হাদীস- 
সমূহকে এর প্রমাণ হিসাবে পেশ করেন $ 


সহীহ্‌ বুখারীতে আছে, হযরত আবু রাফে' (রা) বলেনঃ আমি একদিন ইশার 
নামাষ হযরত আবু হুরায়রার পিছনে পড়লাম । তিনি নামাযে সূরা ইন্শিকাক পাঠ 





সুরা ইন্শিকাক ৭৩৭ 


করলেন এবং এই আয়াতে সিজদা করলেন। নামা্মান্তে আমি হযরত আবু হুরায়রা 
(রা)-কে জিজ্েস করলাম £ এ কেমন সিজদা? তিনি বললেন 8 حا‎ সো)-র 
পশ্চাতে এই" আয্মাতে সিজদা করেছি। তাই হাশরের ময়দানে তাঁর সাথে সাক্ষাৎ হওয়া 
পর্যন্ত আমি এই আয়াতে সিজদা করে যাব। সহীহ্‌ মুসলিম আবু হুরায়রা রো) থেকে 
বণিত আছে, আমরা নবী করীম সো)-এর সাথে সুরা ইন্শিকাক ও সুরা ইকরায় সিজদা 
করেছি। ইবনে আরাবী রে) বলেনঃ এটাই ঠিক যে, এই আত্মাতটিও সিজদার আয়াত । 
م‎ এই আয্মাত তিলাওয়াত করে অথবা শুনে তার উপর সিজদা ওয়াজিব ।---( কুরতুবী ) 
কিন্ত ইবনে আরাবী بح ری‎ সম্প্র্দায়ে বসবাস করতেন, তাদের মধ্যে এই আয়াতে সিজদা 
করার প্রচলন ছিল না। তারা হয়তো এমন ইমামের মুকাল্লিদ (অনুসারী) ছিল, যার মতে 
এই আয়াতে সিজদা নেই। তাই ইবনে আরাবী রে) বলেন 8 আমি যখন কোথাও ইমাম 
হয়ে নামাষ পড়াতাম তখন সূরা ইন্শিকাক পাঠ করতাম না। কারণ, আমায় মতে এই 
সূরায় সিজদা ওয়াজিব। কাজেই যদি সিজদা না করি, তবে গোর্নাহগার হব। আর যদি 
করি, তবে গোট। জান্মাআত আমার এই কাজকে অপছন্দ করবে৷ কাজেই অহেতুক মতা” 
নৈক্য সৃষ্টি করার প্রয়োজন নেই। | 


€ 571 8১ 
মন্কায় অবতীর্ণ 8 আয়াত ২২॥ 

BDI Hs 
YE 6254475924 50 28520 bpd os واعا‎ 
ERS CE 30s Mrs YL 
0986 095156১৫৮৮৬ ৩৯৬ 
95806320088 پا ات انی لے رك انمت‎ 
شرن الزن فنا ارين امون تة کم وبواد ذا‎ 
SLY ES IGM YODA کم داب‎ 
HIG GHOSE LD SIPS ON رین‎ 
৪301 55055:0120155355668) 
یکاہ بل مر ون‎ (6 ৮৪ ৩/৫৮৫৬ 

ٰ ৪৯৮৮ গঠ 36১০৫ 

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু 

. (১) শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের, ২) এবং frp দিবসের, (৩) এবং 
সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়, (8-৫) অভিশপ্ত হয়েছে গর্ত ওয়া- 


লারা অর্থাৎ অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা £ (৬) যখন তারা তার কিনারায় বস- 
ছিল, (৭) এবং তারা বিশ্বাসীদের সাথে যা করছিল, তা নিরীক্ষণ করছি। (৮) তারা 


সুরা বুরাজ ৭৩৯ 


তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু একারণে ঘে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহ্‌র প্রতি বিশ্বাস 
স্থাপন করেছিল, ৯) যিনি নভোমগডল ও ভুূমগ্ডলের ক্ষমতার মালিক, আল্লাহ্‌র সামনে 
রয়েছে সব কিছু । (১০) হারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা 
করেনি, তাদের জন্য আছে জাহান্নামে শাস্তি, আর আছে দহন যন্ত্রণা । (১১) যারা ঈমান 
আনে ও সৎকর্ম করে তাদের জন্য আছে জান্নাত, ঘার তলদেশে প্রবাহিত হন্প নির্বরিণী- 
সমৃহ। এটাই মহাসাফল্য। (১২) নিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন। 
(১৩) তিনিই প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন। (১৪) তিনি 
ক্ষমাশীল, প্রেমময়; (১৫) মহান আরশের অধিকারী। (১৬) তিনি যাচান, তাই করেন । 
(১৭) আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিত্বস্ত পৌছেছে কি, (১৮) ফিরাউনের এবং 
সামূদের £ (১৯) বরং যারা কাফির, তারা মিথ্যারোপে রত আছে। (২০) আল্লাহ্‌ 
তাদেরকে চতুদিক থেকে পরিবেস্টন করে রেখেছেন । (২১) বরং এটা মহান কোরআন, 
(২২) লওহে মাহ ফুখে লিপিবদ্ধ । 





তহসীরের সার-সংক্ষেপ 

শানে নুযূল £ এই সূরার একটি কাহিনী সংক্ষেপে বণিত হয়েছে। সহীহ্‌ মুসলিমে 
উল্লিখিত এই কাহিনীর সার-সংক্ষেপ এই যে, জনৈক বাদশাহর দরবারে একজন অতী- 
اچچ‎ থাকত । (যে ব্যক্তি শয়তানদের সাহায্যে অথবা নক্ষত্রের লক্ষণাদির মাধ্যমে 
মানুষকে ভবিষ্যতের খবরাদি বলে, তাকে অতীন্দ্রিয়বাদী বলা হয়)। সে একদিন বাদশাহ্কে। 
বললঃ আমাকে একটি চালাক-চতর বালক দিলে আমি তাকে এই বিদ্যা শিক্ষা দিতাম । 
সেমতে তার কাছ থেকে এই বিদ্যা শিক্ষা করার জন্য একটি বালককে মনোনীত করা হল। 
এই বালকের আসা-যাওয়ার পথে জনৈক থুষ্টান পাদ্রী বসবাস করত। সে যুগে খুস্টধর্মই 
ছিল সত্যধর্ম। পাদ্রী অধিকাংশ সময়ই ইবাদতে মশগুল থাকত । বালকটি তার কাছে 
আসা-যাওয়া করত এবং সে গোপনে খুস্টধর্মে দীক্ষিত হয়ে গেল। একদিন বালকটি দেখল 
যে, একটি সিংহ পথ আটকে রেখেছে এবং মানুষ সিংহের ভয়ে অস্থির হয়ে ঘোরাফেরা 
করছে। বালকটি এক খণ্ড পাথর হাতে নিয়ে দোয়া করল ঃ হে আল্লাহ্‌, যদি পাদ্রীর ধর্ম 
সত্য হয়, তবে এই সিংহ আমার প্রস্তরাঘাতে মারা হাক, আর যদি অতীন্দ্রিয়বাদী সত্য হয়, 
তবে না মরুক। একথা বলে সে পাথর নিক্ষেপ করতেই তা সিংহের গায়ে লাগল এবং 
সিংহ মারা গেল। এরপর মানুষের মধ্যে একথা ছড়িয়ে পড়ল যে, এই বালক এক আশ্চর্য 
বিদ্যা জানে। জনৈক অন্ধ একথা শুনে এসে বললঃ আমার অন্ধত্ব মোচন করে দিন। 
বালক বলল £ তুমি আল্লাহ্‌র সত্যধর্ম কবূল করলে আমি চেস্টা করে দেখব। অন্ধ এই 
শর্ত মেনে নিল। সেমতে বালকটি দোয়া করতেই অন্ধ তার চক্ষু ফিরে পেল এবং সত্যধর্ম 
গ্রহণ করল। এসব সংবাদ বাদশাহের কানে পৌঁছলে সে পাদ্রী এবং বালক ও অন্ধকে 
গ্রেফতার করিয়ে দরবারে আনল । অতঃপর সে পাত্রী ও অন্ধকে হত্যা করল এবং বালকের 
ব্যাপারে আদেশ দিল যে, তাকে পাহাড়ের উপর থেকে নিচে নিক্ষেপ করা হোক। কিন্তু 
যারা তাকে পাহাড়ে নিয়ে গিয়েছিল তারাই নিচে পড়ে গিয়ে নিহত হল এবং বালক নিরাপদে 


৭৪০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড ) 


ফিরে এল। অতঃপর বাদশাহ তাকে সমুদ্রে নিমজ্জিত করার আদেশ দিল। সে 
এবারও বেঁচে গেল এবং যারা তাকে নিয়ে গিয়েছিল, তারা সলিলসমাধি লাভ করল। 
অতঃপর বাঁলকটি স্বয়ং বাদশাহ্‌কে বলল £ বিস্মিল্লাহ্‌ বলে তীর নিক্ষেপ করলে আমি 
মারা ঘাব। সেমতে তাই করা হল এবং বালকটি মারা গেল। এই বিস্ময়কর ঘটনা দেখে 
অকস্মাৎ সাধারণ মানুষের মুখে উচ্চারিত হলঃ আমরা সবাই আল্লাহ্‌র প্রতি বিশ্বাস 
স্থাপন করলাম। বাদশাহ্‌ খুবই অস্থির হল এবং সভাসদদের পরামর্শর্রমে বিরাট বিরাট 
গর্ত খনন করিয়ে সেগুলো অগ্নিতে ভতি করে ঘোষণা দিল $ যারা নতুন ধর্ম পরিত্যাগ 
করবে না তাদেরকে অগ্নিতে নিক্ষেপ করা হবে। সেমতে বু লোক অগ্নিতে নিক্ষিপ্ত হল। . 
এরপর বাদশাহ্‌ ও তার সভাসদদের উপর আল্লাহ্‌র গযব নাষিল হওয়ার বর্ণনা শপথ সহ- | 
কারে এই সূরায় ۱ 

শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের এবং শপথ প্রতিশ্রুত দিবসের (অর্থাৎ কিয়ামত 
দিবসের) এবং শপথ উপস্থিত দিনের এবং শপথ সেদিনের যাতে লোকেরা উপস্থিত হবে। 


_ তিরমিষীর হাদীসে আছে 9 3 9% * 32 কিয়ামতের দিন شهو د‎ শুক্রবার দিন এবং 
১:৫৯ আরাফাতের দিন। এক দিনকে ১৯ এবং এক দিনকে ১ 28০ বলার কারণ 


সম্ভবত এই যে, শুক্রবার দিন সব মানুষ নিজ নিজ জায়গায় থাকে। তাই দিনটি যেন 
নিজেই উপস্থিত এবং আরাফাতের দিন হাজীগন নিজ নিজ জায়গা থেকে সফর করে 
আরাফাতের ময়র্দানে এই দিনের উদ্দেশ্যে আগমন করে। তাই দিন যেন উদ্দিস্ট এবং 
উপস্থিতির কাল এবং লোকেরা উপস্থিত। শপথের জওয়াব (و وی‎ অভিশপ্ত হয়েছে 
গর্তওয়ালারা অর্থাৎ অনেক ইন্ধনের অগ্নি সংষোগকারীরা যখন তারা সেই অগ্নির আশে- 
পাশে উপবিষ্ট ছিল এবং তারা ঈমানদারদের সাথে যে জুলুম করছিল, তা দেখে ۱ 
(বলা বাহুল্য, তাদের অভিশপ্ত হওয়ার সংবাদে মু’মিনগণ আশ্বস্ত হবে। কারণ, এতে 
বোঝা যায় যে, বর্তমানে যেসব কাফির মুসলমানদের উপর জুলুম করেছে, তারাও অভিশপ্ত 
হবে। এর প্রতিক্রিয়া দুনিয়াতেও প্রকাশ পেতে পারে। ষেমন বদর যুদ্ধে জালিমরা নিহত 
ও লাঞ্ছিত হয়েছে কিংবা শুধু পরকালে প্রকাশ পাবে, যেমন সাধারণ কাফিরদের জন্য 
এটা নিশ্চিত। তারা জুলুমের ব্যবস্থাপন৷ ও তত্তবাবধানের জন্য আশেপাশে উপবিষ্ট ছিল। 


৩৪৪ শব্দের মধ্যে তত্বাবধান ছাড়াও তাদের নিষ্ঠুরতার দিকে ইজ্িত রয়েছে । দেখে শুনেও 


তাদের মনে দয়ার উপক্রম হত না। অভিশপ্ত হওয়ার ব্যাপারে এ বিষয়টির বিশেষ প্রভাব 
আছে)। কাফিররা মৃগমিনদের মধ্যে এছাড়া কোন দোষ পায়নি ষে, তারা আল্লাহ্‌তে বিশ্বাস 
করেছিল, ধিনি পরাক্রমশালী, প্রশংসিত, ঘিনি নভোমগুল ও ভূমগ্ডুলের রাজত্বের মালিক। 
(অর্থাৎ ঈমান আনার অপরাধে এই ব্যবহার করেছে। ঈমান আনা আসলে কোন অপরাধ 
নয়। সুতরাং নিরপরাধ লোকদের উপর তারা জুলুম করেছে। তাই তারা অভিশপ্ত হয়েছে। 
অতঃপর জালিমদের জন্য সাধারণ শাস্তিবাণী এবং মজলুমদের জন্য সাধারণ ওয়াদা 5 
হয়েছে)। আল্লাহ্‌ সবকিছু সম্পর্কে ওয়াকিফ। €মজলুমের অবস্থাও জানেন, তাই তাকে 
সাহায্য করবেন এবং জালিমের অবস্থাও জানেন, তাই তাকে শাস্তি দিবেন ইহকালে অথবা 
পরকালে ) যারা মুসলমান নর ও নারীদেরকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, 


সুরা বুরাজ ৭৪১ 


তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি আর (জাহান্নামের বিশেষভাবে) তাদের জন্য আছে 
দহন যন্ত্রণা । (আধাবে সর্প, বিচ্ছ, বেড়ী, শিকল, ফুটন্ত পানি, পুঁজ ইত্যাদি সবরকম 
কষ্ট অন্তর্ভূক্ত রয়েছে। সর্বোপরি দহন হন্ত্রণা আছে। তাই একে বিশেষভাবে উল্লেখ 
করা হয়েছে। অতঃপর মজলুমসহ মুমিনদের সম্পর্কে বলা হয়েছে 8) নিশ্চয় যারা ঈমান 
আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নির্বরিণীসমূহ প্রবাহিত। 
এটা মহাসাফল্য। আপনার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠোর। (কাজেই বোঝা 
খায় ঘে, তিনি কাফিরদেরকে কঠোর শাস্তি দিবেন)। তিনি প্রথমবার সৃষ্টি করেন এবং 
পুনরায় কিয়ামতেও সৃষ্টি করবেন। স্সতরাং পাকড়াওয়ের সময় যে কিয়ামত, তা সংঘটিত 
না হওয়ার সন্দেহ রইল না)। তিনি ক্ষমাশীল, প্রেমময়, আরশের অধিপতি ও মহান। 
সুতরাং মৃর্সমনদের গোনাহ মাফ করে দিবেন এবং তাদেরকে প্রিয় করে নিবেন। আরশের 
তধিপতি হওয়া ও মহত্ব থেকে আযাব দেওয়া এবং সওয়াব দেওয়া উভয়টি বোঝা খায় 
কিন্তু এখানে মৃকাবিলার ইঙ্গিতে একথা বোঝানোই উদ্দেশ্য ঘে, তিনি সওয়াব দিতে সক্ষম । 
ততঃপর আঁষাবদান ও সওয়াবদান উভয্নটি প্রমাণ করার জন্য একটি গুণ উল্লেখ করা 
হয়েছে ঘষে) তিনি যা চান, তাই করেন। (অতঃপর মু’মিনদেরকে আরও সান্ত্বনা এবং 
কাফিরদেরকে আরও হুঁশিয়ার করার জন্য কতক বিশেষ অভিশপ্তের অবস্থা বর্ণনা করা 
হয়েছে) আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌছেছে কি অর্থাৎ ফিরাউন (ও ফিরাউন 
' বংশধর) এবং সামূদের? (তারা কিভাবে কুফর করেছে এবং কিভাবে আধাবে গ্রেফতার 
হয়েছে? এতে মূর্মমনদের আশ্বস্ত এবং কাফিরদের ভীত হওয়া উচিত। কিন্তু কাফিররা 
মোটেই ভীত হয় না) বরং তারা (কোরআনের ) মিখ্যারোপে রত আছে। (পরিণামে 
তারা এর শাস্তি ভোগ করবে। কেননা) আল্লাহ্‌ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন 
করেরেখেছেন। (অতঃপর তার কুদরত ও শাস্তি থেকে রক্ষা পাবেনা। তারাষে কোরআনকে 
মিথ্যারোপ করে এটা এক নিরুর্ধিতা। কেননা, কোরআন মিথ্যারোপের যোগ্য নয়) বরং 
এটা মহান কোরআন--লওহে মাহফুষে লিপিবদ্ধ । (এতে কোন পরিবর্তনের সম্ভাবনা 
নেই। সেখান থেকে কড়া +81 পয়গন্থরের কাছে পৌছানো হয়; যেমন সূরা জিনে 


£৮ পা f A Aw Ad Ta یج سم و هو‎ তা 


আছে- فانک سلی من بین یی یه ۲ من خلقه و صدا‎ --সুতরাং কোরআনকে 
۳ 
মিথ্যারোপ করা নিঃসন্দেহে মৃর্খতা ও শাস্তির কারণ )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
۱ A جح سے 0 پر 3لا‎ ص؟٢‎ 
بر و ج-و آلسما ء ذا ن البر و ج‎ শব্দটি € )+-এর বহুবচন। অর্থ বড় 


পটে পাতে ASS ۽‎ ASAT AF سے‎ 
و‎ 


প্রাসাদ ও দুর্গ। অন্য আয়াতে আছে 8 ১৯১০ ত ১)? و و لو کنقم فی‎ 8 
۰ 7 £ পা 


অর্থই বোঝানো হয়েছে । এর মল ধাত یں ۔‎ আভিধানিক অর্থ 17 হওয়া | 
سخ بته‎ ৫ 


৭৪২ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


Fad‏ م 


و لا تبر 1%৮-এর অর্থ বেপর্দা খোলাখুলি চলাফেরা করা। এক আয়াতে আছে ৩‏ ج 


A ہہ ص‎ 
১2 چ الجا هلي‎ 3% __অধিকাংশ তফসীরবিদের মতে আলোচ্য আয়াতে 


এ, -এর অর্থ বড় বড় গ্রহ-নক্ষত্র। কয়েকজন তফসীরবিদ' এস্থলে অর্থ নিয়েছেন‏ وج 


প্রাসাদ অর্থাৎ সেসব গৃহ, যা আকাশে প্রহরী ও তত্ত্বাবধায়ক ফেরেশতাদের জন্য নির্ধারিত । 
পরবর্তা কোন কোন তফসীরবিদ দার্শনিকদের পরিভাষায় বলেছেন যে, সমগ্র আকাশ- 


মণ্ডলী বার ভাগে বিভক্ত । এর প্রত্যেক ভাগকে برچ‎ _ বলা হয়। তাঁদের ধারণা এই 
যে, স্থিতিশীল নক্ষত্রসমূহ এসব €.7+ -এর মধ্যেই অবস্থান করে। গ্রহসমূহ আকাশের 
গতিতে গতিশীল হয়ে এসব ৪ )+--এর মধ্যে অবতরণ করে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। | 


কোরআন পাক গ্রহসমূহকে আকাশে প্রোথিত বলে না যে, এগুলো আকাশের গতিতে গতিশীল 
হবে বরং কোরআনের মতে প্রত্যেক গ্রহ নিজস্ব গতিতে গতিশীল। সূরা ইয়াসীনে 


یگ A‏ سس امس 2 یم ح 


আছে 8 -. چیو کل فی فلک پسپصو ن‎ 425 -এর অর্থ আকাশ নয় বরং 


গ্রহের কক্ষপথ, যেখানে সে বিচরণ করে। 


AS ATH سی‎ তি مه .وم‎ 


১১৪০০ 5১৯ لد و شا‎ ১১ الم‎ f দর ১-_ 'তফসীরের সার-সংক্ষেপে তিরমিখীর 


হাদীসের বরাত ত লিখিত, হয়েছে ষে, প্রতিম্চুত দিনের. অর্থ কিয়ামতের দিন, ৪৩০ 
-এর অর্থ শুক্রবার দিন এবং ০8০ -এর অর্থ আরাফাতের দিন। আলোচ্য আয়াতে 


আল্লাহ্‌ তা‘আলা চারটি বস্তুর শপথ করেছেন। এক. বুরূজবিশিষ্ট আকাশের, দুই. কিয়ামত 
দিবসের, তিন শুক্রবারের এবং চার আরাফাতের দিনের। এসব শপথের সম্পর্ক এই যে, 
এগুলো আল্লাহ্‌ তাআলার পরিপূর্ণ শক্তি, কিয়ামতের হিসাব-নিকাশ এবং শাস্তি ও প্রতি- 
দানের দলীল! শুক্রবার আরাফাতের দিন মুসলমানদের জন্য পরকালের পূঁজি সংগ্রহের 
পবিত্র দিন। অতঃপর শপথের জওয়াবে সেই কাফিরদেরকে অভিশাপ করা হয়েছে, 
যারা মূসলমানদেরকে ঈমানের কারণে অগ্নিতে পুড়িয়ে -মেরেছে। এরপর ম্‌’মিনদের পর- 
কালীন মর্যাদা বর্ণনা করা হয়েছে। 

গর্তওয়ালাদের ঘটনার কিছু বিবরণ ঃ এই ঘটনাই সূরা অবতরণের কারণ। 
তফসীরের সার-সংক্ষেপে ঘটনাটির সারমর্ম বণিত হয়েছে । কোন কোন রেওয়ায়েতে 
অতীন্ড্িয়বাদীর পরিবর্তে যাদুকর বলা হয়েছে এবং এই বাদশাহ্‌ ছিল ইয়ামেন দেশের 
বাদশাহ্‌। হযরত ইবনে আব্বাস (রা)-এর রেওয়ায়েত মতে তার নাম ছিল “ইউসুফ 
যুনওয়াস’। তার সময় ছিল রসূলে করীম সো)-এর জন্মের সত্তর বছর পূর্বে। থে বালককে 
অতীন্দ্িয়বাদী অথবা খাদুকরের কাছে তার বিদ্যা শিক্ষা করার জন্য বাদশাহ আদেশ 


I 5 ) ৭৪৩ 


করেছিল, তার নাম আবদুল্লাহ্‌ ইবনে তামের। পাত্রী খুস্টধর্মের আবেদ ও যাহেদ ছিল। 
তখন খুষ্টধর্ম ছিল সত্যধর্ম, তাই এই পাদ্রী তখনকার খাঁটি মুসলমান ছিল। বালকটি 
পথিমধ্যে পাদ্রীর কাছে যেয়ে তার কথাবার্তা শুনে প্রভাবান্বিত হত এবং অবেশেষে মুসল- 
মান হয়ে গেল। আল্লাহ্‌ তা'আলা তাকে পাকাপোক্ত ঈমান দান করেছিলেন । ফলে 
বহু নির্যাতনের মুখেও সে ঈমাঁনে অবিচল ছিল। পথিমধ্যে সে পাদ্রীর কাছে বসে কিছু 
সময় অতিবাহিত করত। ফলে অতীন্দ্রিয়বাদী অথবা যাদুকরের কাছে বিলম্বে পৌঁছার 
কারণেও সে তাকে প্রহার করত। ফেরার পথে আবার পাদ্রীর কাছে ষেত। ফলে গৃহে 
পৌছাতে বিলম্ব হত এবং গৃহের লোকেরা তাকে মারত। কিন্তুসে কোন কিছুর পরোয়া 
নাকরে পাদ্রীর কাছে ফাতায়াত অব্যাহত রাখল। এরই বরকতে আল্লাহ্‌ তাআলা তাকে 
পূর্বোপ্লিখিত কারামত তথা অলৌকিক ক্ষমতা দান করলেন । এই অত্যাচারী বাদশাহ্‌ 
ম্'মিনদেরকে শাস্তি দেওয়ার জন্য গর্ত খনন করিয়ে তা অগ্নিতে ভতি করে দিল। অতঃপর 
মুমিনদের এক একজনকে উপস্তিত করে বলল £ ঈমান পরিত্যাগ কর নতুবা এই গর্তে 
নিক্ষিপ্ত হবে। আল্লাহ্‌ তা'আলা মুর্গমনদেরকে এমন দৃঢ়তা দান করেছিলেন যে, তাদের 
একজনও ঈমান ত্যাগ করতে সম্মত হল না এবং অগ্নিতে নিক্ষিপ্ত হওয়াকেই গছন্দ 
করে নিল। মাত্র একজন স্ত্রীলোক, যার কোলে শিশু ছিল, সে অগ্নিতে নিক্ষিপ্ত হতে সামান্য 
ইতস্তত করছিল। তখন কোলের শিশু বলে উঠল ঃ আম্মা, সবর করুন, আপনি সত্যের 
উপর আছেন। এই প্রজ্বলিত আগুনে নিক্ষিপ্ত হয়ে যারা প্রাণ দিয়েছিল, তাদের সংখ্যা 
কোন কোন রেওয়ায়েতে বার হাজার এবং কোন কোন রেওয়ায়েতে আরও বেশী বণিত 
আছে। 

বালক নিজেই বাদশাহ্‌কে বলেছিল ঃ আপনি আমার তুন থেকে একটি তীর নিন 
এবং পবসমিল্লাহি রববী” বলে আমার গায়ে নিক্ষেপ করুন, আমি মরে যাব। এ পদ্ধতিতে 
সেতার প্রাণ দেওয়ার সাথে সাথে বাদশাহর গোটা সম্প্রদায় আল্লাহু আকবার ধ্বনি দিয়ে 
উঠে এবং মুসলমান হওয়ার কথা ঘোষর্ণা করে দেয়। এভাবে কাফির বাদশাহ্কে আল্লাহ্‌ 
তা'আলা দুনিয়াতেও বিফল মনোরথ করে দেন। 

মৃহাম্মদ ইবনে ইসহাক রে)-এর রেওয়ায়েতে আছে, ইয়ামেনের ঘে স্থানে এই 
বালকের সমাধি ছিল, ঘটনাক্রমে কোন প্রয়োজনে সেই জায়গা হযরত উমর রো)-এর 
খিলাফতকালে খনন করানো হলে তার লাশ সম্পূর্ণ অক্ষত অবস্থায় নির্গত হয়। লাশটি 
উপবিষ্ট অবস্থায় ছিল এবং হাত কোমরদেশে রক্ষিত ছিল। বাদশাহের তীর সেখানেই 
লেগেছিল। কোন একজন দর্শক তার হাতটি সরিয়ে দিলে ক্ষতস্থান থেকে রক্ত নির্গত হতে 
থাকে। হাতটি আবার পূর্বের ন্যায় রেখে দেওয়া হলে রক্ত বন্ধ হয়ে যায়। তার হাতের 
আংটিতে 52441 আল্লাহ্‌ আমার পালনকর্তা ) লিখিত ছিল | ইয়ামেনের গভর্নর খলীফা 
হযরত উমর (রা)-কে এই ঘটনার সংবাদ দিলে তিনি উত্তরে লিখে পাঠালেন $ তাকে 
আংটিসহ পূর্বাবস্থায় রেখে দাও।- (ইবনে কাসীর ( 

ইবনে কাসীর ইবনে আবী হাতেমের বরাত দিয়ে লিখেছেন £ঃ অগ্নিকুণ্ডের ঘটনা 
দুনিয়াতে একটি নয়--বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে অনেক সংঘটিত হয়েছে। এরপর 


৭৪৪. তফসীরে মা"আরেফুল-কোরআন ॥ অষ্টম খশ্ড 


ইবনে আবী হাতেম বিশেষভাবে তিনটি ঘটনা উল্লেখ করেছেন--এক' ইয়ামেনের অগ্নি 
2:59, যার ঘটনা রস্লুল্লাহ্‌ সো)-র জন্মের সত্তর বছর পূর্বে সংঘটিত হয়েছিল, দুই 
সিরিয়ার অগ্নিকুণ্ড এবং তিন. পারস্যের অগ্নিকুণ্ড। এই সূরায় বণিত অগ্নিকুণ্ড আরবের 
ভূখণ্ড ইয়ামেনের নাজরানে ছিল। 


০৯০৯ ۱ أن ال ۰ #ن تن‎ [ এখানে অত্যাচারী কাফিরদের শাস্তি ٤٥ 


হয়েছে, যারা মর্শমনদেরকে কেবল ঈমানের কারণে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। শাস্তি 


wie 3 পণ ح سم‎ 


প্রসঙ্গে দু'টি বিষয় উল্লেখ করা হয়েছে-_এক 1৪৯ ب‎ 1১০ 5 2 অর্থাৎ তাদের 


3 Fd Ade তা 


জন্য পরকালে জাহান্নামের আযাব রয়েছে, দুই. و لهم عذا رر يق‎ অৰ্থাৎ 


তাদের জন্য দহন খন্ত্রণা রয়েছে। এখানে দ্বিতীয়টি প্রথমটিরই বর্ণনা ও তাকীদ হতে 
পারে। অর্থাৎ জাহান্নামে যেয়ে তারা চিরকাল দহন মন্ত্রণা ভোগ করবে। এটাও সম্ভবপর 
ষে, দ্বিতীয় বাক্যে দুনিয়ার শাস্তি বণিত হয়েছে। কোন কোন রেওয়ায়েতে আছে যে, 
মুমিনদেরকে অগ্নিতে নিক্ষেপ করার পর অগ্নি স্পর্শ করার পূর্বেই আল্লাহ্‌ তা'আলা 
তাঁদের রাহ কবজ করে নেন। এভাবে তিনি তাদেরকে দহন হন্ত্রণা থেকে রক্ষা করেন। 
ফলে তাদের ম্বৃতদেহই কেবল অগ্নিতে দগ্ধ হয়। অতঃপর এই অগ্নি আরও বেশী جع‎ 
লিত হয়ে তার লেলিহান শিখা শহরে ছড়িয়ে পড়ে। ফলে সারা মুসলমানদের অগ্নিদগ্ধ 
হওয়ার তামাশা, দেখছিল, তারাও এই আগুনে পুড়ে ভঙ্মম হয়ে খায়। কেবল বাদশাহ্‌ 
“ইউসুফ যুনওয়াস' পালিয়ে যায়। সে অগ্নি থেকে আত্মরক্ষার জন্য সমুদ্রে ঝাপিয়ে পড়ে 
এবং সেখানেই সলিল সমাধি লাভ করে ।---(মাষহারী) 
কাফিরদের জাহান্নামের আখাব ও দহন যন্ত্রণার খবর দেওয়ার সাথে সাথে মর কোরআন 


বলেছে ঃ میں لم ينر‎ এই আথাব তাদের উপর পতিত হবে, খারা এই 


দুক্ষর্মের কারণে অনুতপ্ত হয়ে তওবা করেনি। এতে তাদেরকে তওবার দাওয়াত দেওয়া 
হয়ছে। হযরত হাসান বসরী রে) বালনঃ বাস্তবিকই আল্লাহ্‌র অনুগ্রহ ও কুপার কোন 
পারাপারনেই। তারা তো আল্লাহ্‌র ওলীগণকে জীবিত দস্ধ করে তামাশা দেখেছে, আল্লাহ্‌ 
তা*আলা এরপরও তাদেরকে তওবা ও মাগফিরাতের দাওয়াত দিচ্ছেন।--€ ইবনে কাসীর) 


33৬ ৪১৯৮ 
পরা তারেক 
মক্কায় অবতীর্ণ ঃ ১৭ আয়াত ۱ 
ج‫‎ ٰ 
TEE TE 2 
£5 س ا‎ sil BR 
E EET 
۶۰۹7ء‎ 


غو مس 








পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু ی‎ 


(১) শপথ আকাশের 25 51575 5۶۳0751515 ۱ (২) আপনি জানেন যে 
রাত্রিতে আসে, সে কি? (৩) সেটা এক উজ্জ্বল নক্ষত্র। (8) প্রত্যেকের উপর একজন 
دود‎ রয়েছে। (৫) অতএব মানুষ দেখুক কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে। 
(৬) সে সৃজিত হয়েছে সবেগে জখলিত পানি থেকে। (৭) এটা নির্গত হয় মেরুদণ্ড ও 
বক্ষপঞ্জরের মধ্য থেকে (৮) নিশ্চয় তিনি তাকে ۲م‎ নিতে সক্ষম ! (৯) যেদিন গোপন 
বিষয়াদি পরীক্ষিত হবে, (১০) সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও 
থাকবে না। (১১) শপথ চক্রশীল আকাশের (১২) এবং বিদারনশীল পৃথিবীর! (১৩) 
নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা (১৪) এবং এটা উপহাস নয়। (১৫) তারা 
ভীবণ চক্রান্ত করে; (১৬) আর আমিও কৌশল করি। (১৭) অতএব কাফিরদেরকে 
অবকাশ দিন, তাদেরকে জবকাশ দিন-_-কিছু দিনের জন্য। 





তফসীরের সার-সংক্ষেপ 


শপথ আকাশের এবং সেই বস্তুর, যা রাত্রিতে আবির্ভূত হয়। আপনি জানেন 
سوج‎ 


তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড‏ . اعه 


রাত্রিতে কি আবির্ভূত হয় £ সেটা এক উজ্জ্বল নক্ষত্র । (অতঃপর শপথের জওয়াব আছে--) 
প্রত্যেকের উপর একজন কর্মসংরক্ষণকারী ( ফেরেশতা ) নিযুক্ত আছে; ( যেমন অন্য 


ے‫ 
ee ASAD‏ سح سرحھمر سے ببیقدمە۔ 


আগ্নাতে আছে ঃ ০৮৩০ ০৩ 2০ ৩০ 0 وان علیکم لعا نظین‎ 


উদ্দেশ্য এই যে, কাঁজকর্মের হিসাব হবে। উদ্দেশ্যের সাথে শপথের মিল এই যে, আকাশে 
নক্ষত্র যেমন সর্বদা সংরক্ষিত থাকে এবং বিশেষ করে রান্িতে প্রকাশ পায় তেমনিভাবে 
কাজকর্ম আমলনামায় সব সময় সংরক্ষিত আছে এবং বিশেষ করে কিয়ামতের দিন 
তা প্রকাশ পাবে)। অতএব মানুষ দেখুক কি বস্ত থেকে সে সৃজিত হয়েছে। সে সৃজিত 
হয়েছে সবেগে জখলিত পানি থেকে, যা পৃষ্ঠ ও বর্ষের (অর্থাৎ সমগ্র দেহের) মধ্য থেকে 
নির্গত হয়। (এখানে পানি বলে বীর্য বোঝানো হয়েছে --শুধু পুরুষের কিংবা নারী- 
পুরুষ উভয়ের। পুরুষের তুলনায় কম হলেও নারীর বীর্যও সবেগে জ্খলিত হয়। পানির 


অর্থ নারী-পুরুষ উভয়ের বীর্য হলে ?৮০ শব্দটি একবচনে আনার কারণ এই যে, 


উভয়ের বীর্য মিশ্রিত হয়ে এক বস্তুর মত হয়ে যায়। পৃষ্ঠ ও বক্ষ দেহের দুই পাশ্ব । 
তাই সমগ্র দেহ অর্থ নেওয়া যায়। সারকথা এই ষে, বীর্য থেকে মানুষ সৃষ্টি করা পুনর্বার 
সৃষ্টি করা অপেক্ষা অধিক আশ্চর্যজনক কাজ। তিনি যখন এটাই করতে সক্ষম, তখন 
প্রমাণিত হল যে) তিনি তাকে পুনর্বার সৃষ্টি করতে অবশ্যই সক্ষম। (সুতরাং কিয়ামত 
না হওয়ার সন্দেহ্‌ দূর হয়ে গেল। এই পুনঃ সৃষ্টি সেদিন হবে, যেদিন সবার ভেদ 
প্রকাশ হয়ে যাবে। অর্থাৎ বাতিল বিশ্বাস ও ভ্রান্ত নিয়ত ইত্যাদি সব গোপন বিষয় বাহির 
হয়ে ষাবে। দুনিয়াতে যেমন সময়মত অপরাধ অস্বীকার করা এবং তা গোপনে করা হয়, 
সেখানে এরাপ সম্ভবপর হবে না)। তখন তার কোন প্রতিরোধ শক্তি থাকবে না এবং কোন 
সাহায্যকারী হবে না €ষে, আর্ধাব হটিয়ে দিবে। কিয়ামতের বাস্তবতা যেহেতু কোরআন 
দ্বারা প্রমাণিত, তাই অতঃপর কোরআন সম্পর্কে বলা হয়েছে 8) শপথ আকাশের খা 
থেকে পরপর রূষ্টিপাত হয় এবং পৃথিবীর, 21 (বীজের অঙ্কুরাদগমের সময়) বিদীর্ণ 
হয়। (অতঃপর শপথের জওয়াব আছে---) নিশ্চয় কোরআন সত্যমিথ্যার ফয়সালা । 
এটা আমার কালাম নয়। (এতে কোরআন যে আল্লাহ্‌র সত্য কালাম, একথা প্রমাণিত 
হল। কিন্তু এতদসন্ত্বেও তাদের অবস্থা এই رد‎ ( তারা (সত্যকে উড়িয়ে দেওয়ার জন্য) 
নানা অপকৌশল করছে এবং আমি (তাদেরকে ব্যর্থ ও দণ্ড দেওয়ার জন্য) নানা কৌশল 
করে মাচ্ছি। (বলা বাহল্য, আমার কৌশল প্রবল হবে। আপনি যখন আমার কৌশলের 
কথা শুনলেন) অতএব আপনি কাফিরদেরকে (UF করবেন না এবং তাদের দ্রুত আযাব 
কামনা করবেন নাঃ বরং তাদেরকে) অবকাশ দিন (বেশীদিন নয় বরং) তাদেরকে 
অবকাশ দিন কিছু দিনের জন্য। (এরপর মৃত্যুর আগে অথবা পরে আমি তাদের উপর 
আবাব নামিল করব। শেষ শপথের শেষ বিষয়বস্তুর সাথে মিল এই যে, কোরআন 
আকাশ থেকে আসে এবং যার মধ্যে যোগ্যত। থাকে, তাকে ধন্য করে। যেমন 23 
আকাশ থেকে নেমে উর্বর ভূমিকে সমৃদ্ধ করে। ) 


সুরা তারেক | ৭৪৭ 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


এই সূরায় আল্লাহ্‌ তা'আলা আকাশ ও নক্ষত্রের শপথ করে বলেছেন 8 
মানুষের উপর একজন তত্ত্বাবধায়ক ফেরেশতা নিযুক্ত আছে। সেতার সমস্ত কাজকর্ম 
ও নড়াচড়া দেখে, জানে। এর পরিপ্রেক্ষিতে মানুষের চিন্তা করা উচিত যে, সে দুনিয়াতে 
যা কিছু করছে,তা সবই কিয়ামতের দিন হিসাব-নিকাশের জন্য আল্লাহ্র কাছে সংরক্ষিত 
রয়েছে। তাই কোন সময় পরকাল ও কিয়ামতের চিন্তা থেকে গাফিল হওয়া অনুচিত । 
এরপর পুনরুজ্জীবন সম্পর্কে শয়তান মানুষের মনে ষে অসম্তাব্যতার সন্দেহ সৃন্টি করে, 
তার জওয়াব প্রসঙ্গে বলা হয়েছেঃ মানুষ লক্ষ্য করুক যে, সে কিভাবে বিভিন্ন অণু, কণা 
ও বিভিন্ন উপকরণ থেকে স্বজিত হয়েছে। যিনি প্রথম সৃষ্টিতে সারা বিশ্বের কণাসমূহ 
একত্র করে একজন জীবিত, শ্রোতা ও দ্রষ্টা মানব সৃষ্টি করতে সক্ষম হয়েছেন, তিনি 
তাকে মৃত্যুর পর পুনরায় তদ্রুপ সম্টি করতেও সক্ষম। এরপর কিয়ামতের কিছু অবস্থা 
বর্ণনা করে আবার আকাশ ও পৃথিবীর শপথ করা হয়েছে এবং বলা হয়েছে যে, মানুষকে 
পরকাল চিন্তার যে শিক্ষা দেওয়া হয়েছে, সে যেন তাকে হাসি-তামাশা মনে না করে। 
এটা এক বাস্তব সত্য, খা অবশ্যই সংঘটিত হবে। অবশেষে দুনিয়াতেই কেন আমাব আসে 
না-_কাফিরদের এই প্রশ্নের জওয়াবের মাধ্যমে সূরা সমাপ্ত করা হয়েছে। 


প্রথম শপথে আকাশের সাথে 6) ৬ শব্দ ষোগ করা হয়েছে। এর অর্থ রাত্রিতে 
আগমনকারী। নক্ষত্র দিনের বেলায় লুস্কায়িত থাকে এবং রাতে প্রকাশ পায়, এজন্য 


নক্ষভ্রকে ও ) ৮ বলা হয়েছে। কোরআন এ সম্পর্কে প্রশ্ন রেখে নিজেই জওয়াব দিয়েছে 
& FAG ہح‎ ۱ 


LC (731 لذچم‎ {অৰ্থাৎ উজ্জ্বল নক্ষত্ৰ । আয়াতে কোন নক্ষত্রকে নিদিষ্ট করা হয়নি। 


তাই যে কোন নক্ষত্রকে বুঝানো খায় । কোন কোন তফসীরবিদ এর অর্থ নিয়েছেন বিশেষ 
নক্ষত্র ‘সুরাইয়া’, ঘা সপ্তষিমণ্ডলস্থ একটি নক্ষন্র কিংবা “শনিগ্রহ’ অর্থ নিয়েছেন। আরবী 
ভাষায় সুরাইয়া ও শনিগ্রহকে (শ১ বলা হয়ে থাকে। 
م‎ add BB Ar ۳ ۸ 
حا ذظ‎ Loic ان کل نفس‎ __-এটা শপথের জওয়াব । অর্থাৎ প্রত্যেক 
মানুষের রাগ তত্ত্বীবধায়ক অৰ্থাৎ রানা লিপিবদ্ধকারী ফেরেশতা নিযুক্ত ۱ 
এখানে ৯ ৮১, শব্দ এক বচনে উল্লেখ করা হলেও তারা যে একাধিক তা অন্য আয়াত 


we ASAT ص ری‎ 


و | ن علیکم لھا فظین کرا ما کا تر نہیں $ থেকে জানা 117 ۱ অন্য আয়াতে আছে‏ 


হয়ে থাকে। আল্লাহ্‌ 0‏ 9پ এর অপর অর্থ আপিদবিপদ থেকে‏ اف ظ 
তা'আলা প্রত্যেক মানুষের হিফাষতের জন্য ফেরেশতা নিযুক্ত করেছেন। তারা দিনরাত‏ 
মানুষের হিফাষতে নিয়োজিত থাকে । তবে আল্লাহ্‌ তা'আলা যার জন্য ষে বিপদ অবধারিত করে‏ 
দিয়েছেন, তারা সে বিপদ থেকে হিফাষত করে না। অন্য এক আয়াতে একথা পরিক্ষা রভাবে‏ 


৭৪৮ তফসীরে تا‎ ॥ অষ্টম খণ্ড 


AIIA FF eues sr‏ ہے ےو ت তা A‏ مر صظ ہر سو 


বণিত হয়েছে £ 284 ৮১৬ ৩০১ ৯৪০৯ এ৯ ০০ ৩ لة معقبا‎ 


অর্থাৎ মানুষের জন্য পালাক্রমে আগমনকা রী পাহারাদার ফেরেশতা নিযুক্ত রয়েছে। তারা 
আল্লাহ্র আদেশে সামনে ও পেছনে থেকে তার হিফাখত করে। 

এক হাদীসে রসূলে করীম সো) বলেন-- প্রত্যেক মুর্খমনের উপর আল্লাহ্‌ তা'আলার 
পক্ষ থেকে তার হিফাষতের জন্য তিন শ ষাট জন ফেরেশতা নিযুক্ত রয়েছে । তারা তার 
প্রত্যেক অঙ্গের হিফাধত করে। তন্মধ্যে সাতজন ফেরেশতা কেবল চোখের হিফাষতের , 
জন্য নিযুক্ত রয়েছে। এসব ফেরেশতা অবধারিত নয়-_এমন প্রত্যেক বালা-মুসিবত থেকে 
এভাবে মানুষের হিফাষত করে, ঘেমন মধুর পান্রে আগমনকারী মাছিকে পাখা ইত্যাদির 
সাহায্যে দূর করে দেওয়া হয়। মানুষের উপর এরূপ পাহারা না থাকলে শয়তান তাকে 
ছিনিয়ে নিত 2 কুরতুবী ) 


ী‏ مس A‏ للا 


3 8 2 ৩ ا‎ মানুষ সৃজিত হয়েছে এক সবেগে স্খলিত পানি 


থেকে যা 2 ও বক্ষের رص‎ মধ্য থেকে নির্গত হয়। সাধারণভাবে তফসীর- 
বিদগণ এর এই অর্থ করেছেন যে, বীর্য পুরুষের পৃষ্ঠদেশ এবং নারীর বক্ষদেশ থেকে 
নির্গত হয়। কিন্তু মানবদেহ সম্পর্কে বিশেষজ্ত চিকিৎসকগণের সুচিন্তিত অভিমত ও অভি- 
জতা এই যে, বীর্ষ প্রকৃতপক্ষে মানুষের প্রত্যেক অঙ্গ থেকে নির্গত হয় এবং সন্তানের 
প্রত্যেক অঙ্গ নারী ও পুরুষের সেই অঙ্গ থেকে নির্গত বীর্য দ্বারা গঠিত হয় । তবে 
এ ব্যাপারে সব চেয়ে বেশী প্রভাব থাকে মস্তিষ্ষের। এ কারণেই সাধারণত দেখা খায়, 
যারা অতিরিক্ত ভ্্রীমৈথুন করে, তারা প্রায়ই মস্তিক্ষের দুর্বলতায় আক্রান্ত হয়। তাদের 
আরও সুচিন্তিত অভিমত এই ষে, বীর্য সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ থেকে জ্খলিত হয়ে মেরুদণ্ডের 
মাধ্যমে অগ্ডকোষে জমা হয় এবং সেখান থেকে নির্গত হয়। 


এই অভিমত বিশুদ্ধ হলে তফসীরবিদগণের উপরোত্তত উক্তির সঙ্গত ব্যাখ্যাদান 
অবান্তর নয়। কেননা, চিকিৎসাবিদগণ এ বিষয়ে একমত যে, বীর্ঘ উৎপাদনে সর্বাধিক 
প্রভাব রয়েছে মস্তিষের। আর মস্তিক্ষের স্থলাভিষিক্ত হচ্ছে সেই শিরা, যা মেরুদণ্ডের 
ভেতর দিয়ে মস্তিষ্ক থেকে পৃষ্ঠদেশে ও পরে অণ্ডকোষে পৌছেছে । এরই কিছু উপাশিরা 
বক্ষের অস্থি-প্গাজরে এসেছে । এটা সম্ভবপর ষে, নারীর বীর্যে বক্ষর্পাজর থেকে আগত 
বীর্ষের এবং পুরুষের বীর্ষে পৃষ্ঠদেশ থেকে আগত বীর্ষের প্রভাব বেশী ।-_-বায়ষাভী) 


কোরআন পাকের ভাষার দিকে লক্ষ্য করলে দেখা যায় যে, এতে নারী ও পুরুষের 
কোন বিশেষত্ব নেই। শুধু এতটুকু বলা হয়েছে যে, পৃষ্ঠদেশ ও বক্ষদেশের মধ্য থেকে 
নির্গত হয়। এর সরাসরি অর্থ এরূপ হতে পারে থে, বীর্য নারী ও পুরুষ উভয়ের সমস্ত 
দেহ থেকে নির্গত হয়। তবে সামনের ও পশ্চাতের প্রধান অঙ্গের নাম উল্লেখ করে সমস্ত 
দেহ ব্যক্ত করা হয়েছে। সম্মৃখভাগে বক্ষ এবং পশ্চান্ভাগে পৃষ্ঠ প্রধান অঙ্গ। এই দুই 
অঙ্গ থেকে নির্গত হওয়ার অর্থ নেওয়া হবে সমস্ত দেহ থেকে নির্গত হওয়া। তফসীরের 
সার-সংক্ষেপে তাই উল্লেখ করা হয়েছে। 


সুরা তারেক ' ৭৪৯ 


1৮6৫‏ عے 


১১৩0৮৯০৩০৮7 ৫৯১ -এর অর্থ ফিরিয়ে দেওয়া । উদ্দেশ্য এই যে, 


3 نی نت‎ মানুষকে বীর্য থেকে সৃষ্টি করেছেন, তিনি তাকে পুনরায় ফিরিয়ে 
দিতে অর্থাৎ মৃত্যুর পর জীবিত করতে আরও ভালরাপে সক্ষম । 


AAT‏ و ی 


801 945 { 3} -এর শাব্দিক অর্থ পরীক্ষা করা, যাচাই করা । 


উদ্দেশ্য এই ষে, মানুষের যেসব বিশ্বাস, চিন্তাধারা, মনন ও সংকল্প অন্তরে লুক্কায়িত ছিল, 
দুনিয়াতে কেউ জানত না, এবং ষেসব কাজকর্ম সে গোপনে করেছিল, কিয়ামতের দিন 
সে সবগুলোই পরীক্ষিত হবে। অর্থাৎ প্রকাশ করে দেওয়া হবে। আবদুল্লাহ ইবনে উমর 
(রা) বলেনঃ কিয়ামতের দিন মানুষের সব গোপন ভেদ খুলে যাবে! প্রত্যেক ভালমন্দ 
বিশ্বাস ও কর্মের আলামত হয় মানুষের মুখমণ্ডলে শোভা পাবে না হয় অন্ধকার ও কাল 
রঙের আকারে প্রকাশ করে দেওয়া হবে।--(কুরতুবী ) 


অর্থ পর পর বষিত বৃষ্টি। একবার বৃষ্টি‏ ه-ر جع-و السما ء ز ان الر جع 


হয়ে শেষ হয়ে যায়, আবার হয়। 

Tar HA ی € کم‎ ۱ 

{অৰ্থাৎ কোরআন সত্য ও মিথ্যার ফয়সালা করেঃ এতে‏ & لقول فصل 
কোন সন্দেহ ও সংশয়ের অবকাশ নেই।‏ 


হযরত আলী (রা) বলেনঃ আমি রসূলুল্লাহ (সা)-কে কোরআন সম্পর্কে বলতে 
শুনেছি ৪ | 


کتا پ এট‏ خهر ما قبلکم و حکم ما بعد کم و هو | الفسل لهس با الهز ل 
অর্থাৎ এই কিতাবে TNA ۹42381 ۳0۲5 ۲5۲ 955 ۵15۲ 3‏ 
আগমনকারীদের জন্য বিধি-বিধান রয়েছে । এটা চূড়ান্ত উক্তি; আমার মুখের কথা নয়।‏ 


مور می 
সরা 7‏ 


মক্কায় অবতীর্ণ 8 ১৯ আয়াত ॥ 
9 ৮9158291701 2. 
কি 95550805814 سر‎ 


সা ۰‏ منرت اد تد سم 


৪৭ ۳ ৫ ¥ £ ৫ 2 2 5 »‏ 
و م و ۵ ری  *‏ و و 2 ৫৫ 5৮‏ آوا۔ 
AB Ee রর‏ 
2২ JS EE 5 ৫4855 5524‏ | 
ڑا +3 ال حف اذل دص اشن ا 977 


0 রা 


(১) আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিভ্রতা বর্ণনা করুন, (২) যিনি 
সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন (৩) এবং ঘিনি সুপরিমিত করেছেন 95 7 
করেছেন (8) এবং যিনি ত্ণাদি উপ্পন্ন করেছেন, (৫) অতঃপর করেছেন তাকে কাল 
আবর্জনা । (৬) আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিঙ্ম্বত হবেন না 
(৭) আল্লাহ. যা ইচ্ছা করেন, তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয় । 
(৮) আমি আপনার জন্য সহজ শরীয়ত সহজতর করে দেবো। (৯) উপদেশ ফলপ্রসূ 
হলে উপদেশ দান করুন, (১০) যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে, (১১) আর যে 
হতভাগা, সে তা উপেক্ষা করবে, ১২) সে মহা-অগ্নিতে প্রবেশ করবে । (১৩) অতঃপর 
সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না। (১৪) নিশ্চয় সাফল্য লাভ করবে সে, 
যে শুদ্ধ হয় ১৫) এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় 
করে। (১৬) বন্তত তোমরা পাথিব জীবনকে অগ্রাধিকার দাও, (১৭) অথচ পরকালের 






সুর আ'লা ৭৫১ 


জীবন উৎক্রচ্ট ও স্থায়ী । (১৮) এটা লিখিত রয়েছে পূর্ববর্তী কিতাবসমূহে ॥ (১৯) 
ইবন্লাহীম ও মুসার কিতাবসমূহে । 





তফলীরের সার-সংক্ষেপ 


হে পয়গম্বর) আপনি (এবং যারা আপনার সঙ্গে রয়েছে, সবাই) আপনার মহান 
পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন, ধিনি ফ্ৌবতীয় বস্তুনিচয়কে) সৃষ্টি করেছেন 
ও সুবিন্যস্ত করেছেন (অর্থাৎ প্রত্যেক বস্তু উপযুক্তরূপে সৃষ্টি করেছেন) এবং খিনি 
(প্রাণীদের জন্য তাদের উপযুক্ত বস্তু) নির্ণয় করেছেন, অতঃপর (তাদেরকে সেসব বস্তুর 
দিকে) পথ প্রদর্শন করেছেন (অর্থাৎ তাদের মনে সেসব বস্তুর চাহিদা সৃষ্টি করে দিয়ে- 
ছেন) এবং যিনি (সবুজ সদৃশ) ত্ণাদি ( মাটি থেকে) উৎপন্ন করেছেন, অতঃপর করে- 
ছেন তাকে কাল আবর্জনা। ( প্রথমে সাধারণ সৃষ্টিকর্ম, প্রাণী সম্পকিত সৃম্টিকর্ম ও 
উদ্ভিদ সম্পর্কিত TOOT উল্লেখ করেছেন। উদ্দেশ্য এই যে, আনুগত্যের মাধ্যমে 
পরকালের প্রস্তুতি নেওয়া দরকার। সেখানে কাজকর্মের প্রতিদান ও শাস্তি হবে। এই 
আনুগত্যের পন্থা বলার জন্যই আমি কোরআন নাষিল করেছি এবং আপনাকে তা প্রচার 
করার নির্দেশ দিয়েছি। অতএব এই কোরআন সম্পরকে আমার প্রতিশ্চৃতি এই যে) আমি 
(যতটুকু) কোরআন (নাযিল করব, ততটুকু.) আপনাকে পান করাতে থাকব (অর্থাৎ 
মুখস্থ করিয়ে দিব) ফলে আপনি (তার কোন অংশ) বিস্মৃত হবেন না আল্লাহ্‌ যতটুকু 
(বিস্মৃত করতে) চান, ততটুকু ব্যতীত। (কারণ, এটাও রহিত করার এক গন্থা। আল্লাহ্‌ 


ص حمس م “lA‏ صرظم ے 


বলেন £ ২৪৮১১ 1 ৪৪1 سن‎ ps be এরূপ অংশ আপনার সবার মন থেকে 


ভুলিয়ে দেওয়া হবে। এই মুখস্থ করানো ও বিজ্মৃত করানো সবই রহস্যোপযোগী হবে। 
কেননা) তিনি প্রকাশ্য ও গোপন বিষয় জানেন। ততোই কোনকিছুর উপযোগিতা তাঁর 
কাছে গোপন নয়। যখন যে বিষয়কে সংরক্ষিত রাখা উপযুক্ত মনে করেন, সংরক্ষিত 
রাখেন এবং খন বিস্মৃত করা উপযুক্ত মনে করেন, বিস্মৃত করে দেন। আমি যেমন 
আপনার জন্য কোরআনকে সহজ করে দেব, তেমনি) আমি আপনাকে সহজ শরীয়তের 
জন্য (অর্থাৎ শরীয়তের আদেশ অনুযায়ী চলার জন্য) সুবিধা দান করব। (অর্থাৎ 
সহজে বোঝাতে পারবেন, সহজে আমল করতে পারবেন এবং সহজে প্রচার করতে পার- 
বেন। সকল বাধাবিপত্তি অপসারিত করে দেব। শরীয়তকে প্রশংসার্থে সহজ বলা হয়েছে 
অথবা এ কারণে যে, এটা সহজ হওয়ার কারণ। ওহী সম্পকিত প্রত্যেক কাজ যখন 
সহজ করার ওয়াদা আমি করছি, তখন) আপনি (নিজে যেমন পবিন্তা বর্ণনা করেন 
তেমনি অপরকেও) উপদেশ দিন যদি উপদেশ ফলপ্রসূ হয়। (বলা বাহুল্য, উপদেশ উপ- 


ت ل ৬‏ ۸ا مرس رهم “A‏ 


কারীই হয়ে থাকে । যেমন আল্লাহ্‌ বলেন ঃ ০৮০ 51 ৮৪১ ৪) فا ن | لذ‎ 


কাজেই আপনি সযত্বে উপদেশ দিন। এতদসত্ত্বেও উপদেশ সবার জন্যই উপকারী নয়; 


৭৫২ তফসীরে মা'আরেঞ্চুল-কোরআন ॥। অষ্টম খণ্ড 


বরং) উপদেশ সে ব্যক্তি গ্রহণ করে, যে (আল্লাহকে) ভয় করে। (পক্ষান্তরে) থে 
হতভাগা, সে তা উপেক্ষা করে। (ফলে) সে (অবশেষে) মহা অগ্নিতে (অর্থাৎ জাহা- 
মামে) প্রবেশ করবে; অতঃপর সেখানে সে মরবেও না এবং (সুখে) জীবিতও থাকবে 
না। (অর্থাৎ যেখানে উপদেশ গ্রহণ করার যোগ্যতা নেই, সেখানে উপদেশ ব্যর্থ হলেও 
উপদেশ স্বততই উপকারী বটে। উপদেশ দান আপনার দায়িত্বে ওয়াজিব হওয়ার 
' জন্য এতটুকুই যথেষ্ট । এ পৰ্যন্ত সারমর্ম এই যে, আপনি নিজেও পূর্ণতা অজন করুন 
এবং অপরের কাছেও প্রচার করুন! আমি আপনার সহায়। কোরআন শুনে বাতিল 
বিশ্বাস ও হীন চরিন্র থেকে) সে ব্যক্তি সাফল্য লাভ করে যে শুদ্ধ হয় এবং তার পালন- 
কর্তার নাম হ্মরণ করে, অতঃপর নামাষ আদায় করে। (কিন্তু হে অবিশ্বাসীরা, তোমরা 
কোরআন শুনে কোরআনকে মান্য কর না এবং পরকালের প্রস্তুতি গ্রহণ কর না; বস্তুত 
তোমরা পাথিব জীবনকে অগ্রাধিকার দাও, অথচ পরকাল দুনিয়া অপেক্ষা) উৎকৃষ্ট ও 
স্থায়ী। (এই বিষয়টি কেবল কোরআনেরই দাবী নয় বরং) এটা (অর্থাৎ এই বিষয়টি ) 
পূর্ববর্তী কিতাবসমূহেও (লিখিত) রয়েছে অর্থাৎ ইবরাহীম ও মূসা (আ)-র কিতাব- 
সমূহে ৷ রুহুল মা'আনীতে বণিত আছে ইবরাহীম আ)-এর প্রতি দশটি সহীফা এবং 
" মূসা (আ)-র প্রতি তওরাত অবতরণের পূর্বে দশটি সহীফা তথা ছোট কিতাব নাষিল 


হয়েছিল ]। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


A ۸ ur A 


মাস‘আলা £৪ আলিমগণ বলেন ঃ নামাষের বাইরে سبع اسم ر بک الا على‎ 


lA ৮৭ eye ee AS 


তিলাওয়াত করলে على‎ ঠা سبعان ری‎ বলা মৃস্তাহাব। সাহাবায়ে কিরাম এই 


সূরা তিলাওয়াত শুরু করলে এরূপ বলতেন ।---( কুরতুবী) 


০ ওকবা ইবনে আমের জোহানী রো) বর্ণনা করেন, ষখন সূরা আ'লা নাখিল 
شم شم‎ A চি 


হয়, তখন রসূলুল্লাহ (সো) বললেন $ دکم‎ 55৮৮ |جعلو ها فی‎ অর্থাৎ তোমরা 


ln eA Tu درم سے حص‎ 


কালেমাটি সিজদায় পাঠ কর । (£4) শব্দের অর্থ পবিত্র‏ سبعا ن ربی الا علی 


ey ed A 


রাখা, পবিত্রতা বর্ণনা করা। ৮৮৪ «و-سیم اسم رہ‎ অর্থ এইযে, আপন পালনকর্তার 


নাম পবি্ন রাখুন। অর্থাৎ পালনকর্তার নামের প্রতি সম্মান প্রদর্শন করুন। আল্লাহ্‌র 
নাম উচ্চারণ করার সময় বিনয়, নক্সতা ও আদবের প্রতি লক্ষ্য রাখুন। তার উপযুক্ত 


সূরা আঁ’লা ৭৫৩ 


নয়---এমন যাবতীয় বিষয় থেকে তীর নামকে পবিত্র রাখুন। এর এক অর্থ এরাপও হতে 
পারে যে, আল্লাহ্‌ স্বয়ং নিজের যেসব নাম বর্ণনা করেছেন, তাঁকে কেবল সেসব নামের 
মাধ্যমেই ডাকুন। অন্য কোন নামে তাকে ডাকা জায়েষ নয় । 

০ এর অপর অর্থ এই যে. যেসব নাম আল্লাহ্‌র জন্য বিশেষভাবে নিদিষ্ট, সেগুলো 
কোন মানুষের জন্য ব্যবহার করা তার 5 পরিপন্থী, তাই নাজায়েষ। যেমন 
রহমান, রাষ্যাক, গাফফার, কুদ্দুস ইত্যাদি !---(কুরতুবী ) আজকাল এ ব্যাপারে উদা- 
সীনতার অন্ত নেই। মানুষ নাম সংক্ষেপ করতে খুবই আগ্রহী । মানুষ 47 

আবদুর রহমানকে রহমান, আবদুর রায্যাককে রাষ্যাক এবং আবদুর গাফ্ফারকে 
গাফ্ফার বলে থাকে। কেউ একথা বোঝে না যে, যে এরাপ বলে এবং যে শুনে উভয়ই 
গোনাহ্গার হয়। এই নিরর্থক গোনাহ্‌ দিবারান্তরি অহেতুক হতে থাকে । কোন কোন 


তফসীরবিদ এ ক্ষেত্রে ৮-1-এর অর্থ (নিয়েছেন যার নাম তার সন্তা। আরবী ভাষায় এর 
অবকাশ আছে এবং কোরআন পাকেও (শা শব্দটি এ অর্থে ব্যবহৃত হয়েছে। পূর্বে 
উল্লেখ করা হয়েছে রি রস্লুল্লাহ্‌ সো) যে কালেমাটি নামাযের সিজদায় পাঠ করার 


an “urn পা নতি یم ر ا‎ re ee AS 


سپحان ربی الا على ৬১৮ নয় বরং‏ اسم ربک الا على আঁদেশ দিয়েছেন, সেটি‏ 


থেকেও জানা হায় যে, এক্ষেত্রে নাম উদ্দেশ্য নয় বরং স্বয়ং সত্তা উদ্দেশ্য ।‏ وس 
কুরতুবী )‏ (-_- 


۸ خر سے ہے رار A‏ ل ص |( 


বিশ্ব সৃষ্টির নিগুঢি তাৎপর্য 8 ১৪১৪ ১১5১5 এ ৪৫ এ 91 


__ এগুলো সব জগ সৃষ্টিতে আল্লাহ্‌র অপার রহস্য ও শক্তি সম্পকিত গুণাবলী। প্রথম 
গুণ چو- خلق‎ অর্থ কেবল সৃষ্টি করাই নয় বরং কোন পূর্ব নমুনা ব্যতিরেকে কোন 


কিছুকে নাস্তি থেকে আস্তিতে আনয়ন করা। কোন সৃষ্টির এ কাজ করার সাধ্য নেই; 
একমান্্ আল্লাহ্‌ তা“আলার অপার কুদরতই কোন 24 "0020/۵" যখন ইচ্ছা, যাকে 


ইচ্ছা নাস্তি থেকে আস্তিতে আনয়ন করে। দ্বিতীয় গুণ ৮৪ ৭৯১ এটা &3 ১৯ থেকে উদ্ভূত । 
অর্থ সামঞ্জস্যপূর্ণ । উদ্দেশ্য এই যে, তিনি প্রত্যেক বস্তুর দৈহিক গঠন, আকার-আকৃতি 
ও অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে বিশেষ মিল রেখে তাকে অস্তিত্ব দান করেছেন। মানুষ ও প্রত্যেক 
জীব-জানোয়ারকে তার প্রয়োজনের সাথে সামঞ্জস্যশীল অগ্জ-প্রত্যঙ্ দিয়েছেন। হস্তপদ ও 
অংগসম্হের মধ্যে এমন জোড় ও প্রাকৃতিক স্প্রিং সংযুক্ত করেছেন, যার ফলে এগুলোকে 
চতুদিকে ঘোরানো-মোড়ানো যায়। এই বিস্ময়কর মিল ভ্রষ্টার রহস্য ও শক্তি সামর্থ্য 
বিশ্বাস স্থাপন করার জন্য যথেষ্ট। 


ول سر 


তৃতীয়গুণ ১ ১১--)৭ ১৪১._এর অর্থ কোন বস্তুকে বিশেষ পরিমাণ সহকারে ات‎ 


+১৫--- 


৭৫৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥। অস্টম খণ্ড 


করা। শব্দটি ফয়সালা অর্থেও ব্যবহাত হয়। অর্থাৎ প্রত্যেক বস্তু সম্পর্কে আল্লাহ্র 
ফয়সালা । এখানে এই অর্থই বোঝানো,হয়েছে। উদ্দেশ্য এই ঘে, আল্লাহ্‌ তা'আলা দুনিয়ার 
বস্তসমূহকে সৃষ্টি করেই ছেড়ে দেননি; প্রত্যেক বন্তকে বিশেষ কাজের জন্য সৃষ্টি করে 
সে কাজের উপযুক্ত সম্পদ দিয়ে তাকে সে কাজে নিয়োজিত করে দিয়েছেন। চিন্তা করলে 
দেখা যায় যে, এটা কোন বিশেষ শ্রেণীর সৃষ্টির মধ্যে সীমিত নয়--সমগ্র স্থগ্ট জগৎ ও 
স্ষ্টিকেই আল্লাহ্‌ তা'আলা বিশেষ বিশেষ কাজের জন্য সৃষ্টি করেছেন এবং সে কাজেই 
নিয়োজিত করে দিয়েছেন। প্রত্যেক বস্তু তার পালনকর্তার নির্ধারিত দায়িত্ব পালন করে 
যাচ্ছে। আকাশ, নক্ষত্র, বিদ্যুৎ, বৃষ্টি থেকে শুরু করে মানুষ, জীবজন্তু, উদ্ভিদ, জড় পদার্থ 


সবাইকে নিজ নিজ কর্তব্য পালন করে যেতে দেখা যায়ঃ خو ر شید‎ 3১৬১! 
S১১৬, و ذلک‎ -_মাওলানা রুমী বলেছেন 8 


خاک و با د وأب وا 0.৬ ০৪‏ 
با سی و و مر ده با حق ز ند ه اند 
বিশেষত মানুষ ও জীবজন্তর প্রত্যেক প্রকারকে আল্লাহ্‌ তা'আলা যে যে কাজের‏ 


জন্য সৃষ্টি করেছেন, তারা প্রকৃতিগতভাবে সে কাজই করে ধাচ্ছে। তাদের উৎসাহ ও 
উদ্দীপনা সে কাজকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে ঃ 


هریک وا بیرکار سا ختند مت 
سهل آ و و ! در د لش | ند ؟ خشند 


ی مس | 


চতুৰ্থ গুণ J ১৪১---অর্থাৎ ভ্রস্টা যে কাজের জন্য যাকে সৃষ্টি করেছেন, তাকে 


সে কাজের পথনির্দেশও দিয়েছেন। সত্যিকারভাবে এ পথনির্দেশ আকাশ ও পৃথিবীর যাবতীয় 
সুম্টিতেই অন্তর্ভুক্ত আছে। কেননা এক বিশেষ ধরনের বুদ্ধি ও চেতনা আল্লাহ্‌ তা'আলা 
সবাইকে দিয়েছেন, যদিও তা মানুষের বুদ্ধি ও চেতনা থেকে নিম্নস্তরের। অন্য আয়াতে 


আছেঃ تم هدی‎ ১, -اعطی کل شی ء‎ 0 আল্লাহ্‌ তা'আলা প্রত্যেক বস্তুকে 


সৃষ্টি করে এক অস্তিত্ব جح‎ অতঃপর তার সংশ্লিষ্ট কাজের পথনির্দেশ দিয়েছেন । 
সাধারণ এ পথনির্দেশের প্রভাবে আকাশ, পৃথিবী, গ্রহ-নক্ষত্র, পাহাড়-পর্বত, নদ-নদী সৃষ্টির 
আদি থেকে যে কাজের জন্য আদিষ্ট হয়েছে, সে কাজ হুবহু তেমনিভাবে কোনরূপ 78 ہ‎ 
অলসতা ব্যতিরেকে সম্পাদন করে চলেছে। বিশেষ করে মানুষ ও জীবজন্তর বুদ্ধি ও 
চেতনা তো সবসময় চোখের সামনেই রয়েছে । তাদের সম্পর্কে চিন্তা করলেও বোঝা 
যায় যে, তাদের প্রত্যেক শ্রেণী বরং প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ্‌ ত*আলা নিজ নিজ প্রয়োজ- 
নীয় আসবাবপত্র অর্জন করার এবং প্রতিকূল পরিবেশে থেকে আত্মরক্ষার জন্য বিস্ময়কর 
সক্ষম নৈপুণ্য শিক্ষা দিয়েছেন। সর্বাধিক বুদ্ধি ও চেতনাশীল জীব মানুষের কথা বাদ 


সুরা আ'লা ِ ৭৫৫ 


দিন, বনের হিংস্র-জন্ত, পশু-গক্ষী ও কীট-পতঙ্গকে লক্ষ্য করুন-_ প্রত্যেককে নিজ নিজ 
প্রয়োজনীয় জীবনোপ করণ সংগ্রহ, বসবাস এবং ব্যক্তিগত ও জাতিগত প্রয়োজনাদি মেটানোর 


জন্য কেমন সব কৌশল শিক্ষা দিয়েছেন। এগুলো বিশ্ব ভ্রম্টার তরফ থেকে প্রতাক্ষ শিক্ষা | 


۹ 


তারা কোন স্কুল-কলেজ থেকে কিংবা কোন ওস্তাদের কাছ থেকে এসব শিক্ষা করেনি 


CoAT AT BI 1A حس‎ 


বরং এগুলো সব সাধারণ আল্লাহ্‌র পথনির্দেশেরই 2۳2*05 যা MUS co اعملی کل‎ 
7 


م صت لان 1৮‏ 


8 ۱ 8 ۰ ا“ 
১৩ (১ --এবং এই স্রার ৮৪১৪১) ১১ আয়াতে উল্লিখিত হয়েছে।‏ 6( 


বৈজ্ঞানিক শিক্ষাও প্ররলতপক্ষে আল্লাহ্‌র দান ঃ আল্লাহ্‌ তাআলা মানুষকে সর্বাধিক 
ی‎ ও চেতনা দান করেছেন এবং তাকে স্ৃজ্টির সেরা করেছেন। সমগ্র পৃথিবী, পাহাড়- 
পর্বত, নদ-নদী এবং এগুলোতে সৃষ্ট বস্তুসমূহ মানুষের সেবা ও উপকারের জন্য স্থজিত 
হয়েছে কিন্তু এগুলোর দ্বারা পুরোপুরি ও বিভিন্ন প্রকার উপকার লাভ করা এবং বিভিন্ন 
বস্তুর সংমিশ্রণে নতুন জিনিস সৃষ্টি করা অত্যধিকজ্ঞান ও নৈপৃণ্যসাপেক্ষ কাজ। আল্লাহ, 
তা'আলা প্ৰকৃতিগতভাবে" মানুষের মধ্যে এমন সুতীক্ষু জ্রান-বুদ্ধি নিহিত রেখেছেন যে, সে 
পর্বত খনন করে এবং সাগর গর্ভে ডুবে গিয়ে শত প্রকার খনিজ ও সামুদ্রিক সামগ্রী আহরণ 
করতে পারে এবং কাঠ, লোহা, তামা, পিতল ইদ্যাদির সংমিশ্রণে প্রয়োজনীয় নতুন নতুন বস্ত 
নির্মাণ করতে পারে। এ জ্তান ও নৈপুণ্য বৈজ্ঞানিক গবেষণা ও কলেজের শিক্ষার উপর 
নির্ভরশীল নয়। জগতের আদিকাল থেকে অশিক্ষিত নিরক্ষর ব্যক্তিরাও এসব কাজ করে 
আসছে। প্রকৃতিগত এ বিজ্ঞানই আল্লাহ্‌ তা'আলা মানুষকে দান করেছেন। অতঃপর শাস্ত্রীয় 
ও শিক্ষাগত গবেষণার মাধ্যমে এতে উন্নতি লাভ করার প্রতিভাও আল্লাহ্‌ তা'আলারই দান | 

সবাই জানে যে, বিজ্তান কোন বস্ত সৃষ্টি করে না বরং আল্লাহ্‌র সৃজিত বস্তসমূহের 
ব্যবহার শিক্ষা দেয়। এ ব্যবহারের সামান্য স্তর তো আল্লাহ্‌ তা'আলা মানুষকে প্ৰকৃতিগতভাবে 
শিখিয়ে দিয়েছেন। অতঃপর এতে কারিগরি গবেষণা ও উন্নতির এক বিস্তৃত ময়দান খোলা 
রেখে মানুষের প্রকৃতিতে তা বোঝার যোগ্যতা ও প্রতিভা নিহিত রেখেছেন। বর্তমান বৈজ্তানিক 
যুগে নিত্যই নতুন নতুন আবিষ্কার সামনে আসছে এবং আল্লাহ্‌ জানেন ভবিষ্যতে আরও কি 
ক্র আসবে। বলা বাহুল্য, এ সবই আল্লাহ, প্রদত্ত যোগ্যতা ও প্রতিভার বহিঃপ্রকাশ এবং 


কোরআনের একটি মাত্র শব্দ ৩ এক -এর প্রকৃষ্ট ۱ আল্লাহ্‌ তা'আলাই মানুষকে 
এসব কাজের পথ দেখিয়েছেন এবং তা সম্পাদন করার প্রয়োজনীয় যোগ্যতা দান করেছেন । 
পরিতাপের বিষয়, যারা বিজ্তানে উন্নতি লাভ করেছে, তারা কেবল এমহাসত্য সম্পর্কে অক্তই 
নয় বরং দিন দিন অন্ধ হয়ে যাচ্ছে। ۱ 


سم وت /151 


| مجح هس‎ ঢপ র্‌ 
৪১15 ৩৩ مر عی - الذی | خرج المرعی نجعله‎ "۳۲ ۳ ٠ 


চারণ ভূমি এবং £5 শব্দের অর্থ আবর্জনা যা বন্যার পানির উপর ভাসমান থাকে । 


৭৫৬ ۱ তফসীরে মাঁআরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 

৬৩? শব্দের অর্থ কুষ্ণাভ গাঢ় সবুজ রং। এ আয্মাতে আল্লাহ্‌ তা'আলা উত্ভিদ সম্পকিত 
স্বীয় কুদরত ও হিকমত বর্ণনা করেছেন। তিনি ভূমি থেকে সবুজ-শ্যামল ঘাস উৎপন্ন করেছেন, 
অতঃপর একে শুকিয়ে কাল রং-এ পরিণত করেছেন এবং সবুজতা বিলীন করে দিয়েছেন । 


এতে মানুষের পরিণতির দিক্ষেও ইঙ্গিত রয়েছে যে, দেহের এ সজীবতা, সৌন্দর্য, স্ফৃতি ও 
চাতুর্ষ আল্লাহ্‌ তা'আলারই দান। কিন্তু পরিশেষে এসবই নিঃশেষিত হয়ে যাবে। 


] کل سح حم‎ AS 


ر 
পূরবী আয়াতসমূহে আল্লাহ্‌ তা'আলা‏ سنفر ی فلا تنسی | الا ما شاء اللہ 


স্বীয় কুদরত ও দরের ক্লৃতিপয় বহিঃপ্রকাশ বর্ণনা করার পর এস্থলে রসূলুল্লাহ সো)-কে 
নবুয়তের কতব্য সম্পকে কয়েকটি জরুরী নির্দেশ দিয়েছেন। নির্দেশ দানের পর্বে তাঁর কাজ 
সহজ করে দেওয়ার সুসংবাদ দিয়েছেন। প্রথমদিকে যখন জিবরাঈল (আ) রসূলুল্লাহ সো)-কে 
কোরআনের কোন আয়াত শোনাতেন, তখন তিনি আয়াতের শব্দাবলী বিস্মৃত হয়ে যাওয়ার 
আশংকায় জিবরাঈল (আ)-এর সাথে সাথে তা পাঠ করতেন । আলোচ্য আয়াতে আল্লাহ্‌ 
তা'আলা কোরআন মুখস্থ করানোর দায়িত্ব নিজে গ্রহণ করেছেন এবং ব্যক্ত করেছেন যে, 
জিবরাঈল (আ)-এর চলে যাওয়ার পর কোরআনের আয়াতসমূহ বিশ্দ্ধরূপে পাঠ করানো 
এবং স্মৃতিতে সংরক্ষিত করা আমার দায়িত্ব । কাজেই আপনি চিন্তিত হবেন না। এর ফলে 


1 سے ہر‎ তা পা 


3 مس 7 اہ‎ ছি کت‎ ۲ 
الا سا شا ء رلله‎ ৯৩ ১৪--অর্থাৎ আপনি কোন বিষয় বিস্মৃত হবেন না সে অংশ 


ব্যতীত যা কোন উপযোগিতার কারণে আল্লাহ্‌ তা'আলা আপনার স্মৃতি থেকে মুছে দিতে 
চাইবেন। উদ্দেশ্য এই যে,কোরআনে কিছু আয়াত রহিত করার এক সুবিদিত পদ্ধতি হচ্ছে 
প্রথম আদেশের বিপরীতে পরিক্ষার দ্বিতীয় আদেশ নাযিল করা। এর আর একটি পদ্ধতি 
হলো সংশ্লিষ্ট আয়াতটিই রসূলুল্লাহ (সা) ও সকল মুসলমানের স্মৃতি থেকে তা মুছে দেওয়া। 


এ সম্পর্কে এক আয়াতে আছে ঃ ویوہ س پت ہس‎ অর্থাৎ আমি কোন 


আয়াত রহিত করি অথবা আপনার স্মৃতি থেকে উধাও করে দেই। কেউ الا سا شا 5ج‎ 


و 


-এর অর্থ করেছেন যে, আল্লাহ্‌ তাআলা কোন উপযোগিতা বশত কোন আয়াত‏ ء الله 


সাময়িকভাবে রসুলুল্লাহ্‌ সো)-র স্মৃতি থেকে মুছে দিয়ে পরবর্তীকালে তা স্মরণ করিয়ে 
দিতে পারেন এটা সম্ভবপর। হাদীসে আছে, একদিন রসূলুল্লাহ. সো) কোন একটি সরা 
তিলাওয়াত করলেন এবং মাঝখান থেকে একটি আয়াত বাদ পড়ল। ওহী লেখক উবাই 
ইবনে কা'ব মনে করলেন যে, আয়াতটি বোধ হয় মনসৃখ হয়ে গেছে। কিন্তু জিজ্ঞাসার 
জওয়াবে রসূলুল্লাহ্‌ সো) বললেন ঃ মনসূৃখ হয়নি, আমিই ভুলক্রমে পাঠ করিনি। (কুরতুবী ) 
অতএব উল্লিখিত ব্যতিক্রমের সারমর্ম এই যে, সাময়িকভাবে কোন আয়াত ভূলে যাওয়া 
অতঃপর তা স্মরণে আসা বণিত প্রতিশ্তির পরিপন্থী নয়। 


সুরা আ'লা ৭৫৭ 


Tada ৪ م و‎ 


আক্ষরিক তরজমা এই যে, আমি আপনাকে সহজ‏ چو یسرک للیسر ی 


করে দেব সহজ পদ্ধতির জন্য। সহজ পদ্ধতি বলে ইসলামী শরীয়ত বোঝানো হয়েছে। 
এক্ষেত্রে বাহ্যত এরূপ বলা সঙ্গত ছিল যে, আমি এ পদ্ধতি ও শরীয়তকে আপনার জন্য 
সহজ করে দেব। কিন্তু এর পরিবর্তে কোরআন বলেছে, আপনাকে এই শরীয়তের জন্য 
সহজ করে দেব। এর তাৎপর্য একথা ব্যক্ত ক্ষরা যে, আল্লাহ্‌ তা'আলা আপনাকে এরূপ 
করে দেবেন যে, শরীয়ত 998 ও স্বভাবে পরিণত হবে এবং আপনি তার ছাঁচে 
গঠিত হয়ে যাবেন। 


IA ৬ শি 18 ad 


১-_পরবতাঁ আয়াতসমূহে নবুয়তের কর্তব্য পালনে‏ کرآن نفعت آلذ کر ی 
আল্লাহ্‌ প্রদত্ত সুবিধাদির বর্ণনা ছিল।‏ 


এ আয়াতে রসূলুল্লাহ (সা)-ক্ষে এই কর্তব্য পালনের আদেশ দেওয়া হয়েছে । অর্থ 
এই যে,উপদেশ ফলপ্রসূ হলে আপনি মানুষকে উপদেশ দিন। এখানে উদ্দেশ্য শর্তনয় বরং 
আদেশকে জোরদার করাই উদ্দেশ্য। আমাদের পরিভাষায় এর দৃষ্টান্ত কাউকে এরূপ বলা 
যে, যদি তুমি মানুষ হও তবে তোমাকে কাজ করতে হবে। অথবা তুমি যদি অমুকের ছেলে 
', হও তবে একাজ করা উচিত। বলা বাহুল্য, এখানে উদ্দেশ্য শর্ত নয় বরং কাজটি থে 
_ অপরিহার্য, তা প্রকাশ করাই লক্ষ্য। আয়াতের উদ্দেশ্য এই যে, উপদেশ ও প্রচার যে ফলপ্রসূ, 
একথা নিশ্চিত, তাই এই উপকারী উপচদশ আপনি কোন সময় পরিত্যাগ করবেন না। 

bord Ar FAT AT 
چو- ز کو ققد | فلج س لز کی‎ আমল অর্থ শুদ্ধ করা । ধন-সম্পদের 
যাকাতকেও এ কারণে যাকাত বলা হয় যে, তা ধন-সম্পদকে শুদ্ধ করে। এখানে 51 - 
শব্দের অর্থ ব্যাপক। এতে ঈমানগত ও চরিব্রগত শুদ্ধি এবং আথিক যাকাত প্রদান সবই 
অন্তভূত্ত | 
bor wee را مس‎ 


J (৮৮1) ১2- অর্থাৎ তারা পালনকর্তার নাম স্মরণ করে এবং‏ فصلی 
নামায আদায় করে। ٩۱5۳5 এতে ফরয ও নফল সবরকম নামায অন্তর্ভুক্ত । কেউ কেউ‏ 


এ 2) 


ঈদের নামায দ্বারা এর তফসীর করেছেন। তাও এতে শামিল । تو ثر ون‎ 


٠١۸ہ‎ 
نیا‎ ১১1 ৪ ঠর্সএ| __হযরত আবদুল্লাহ ইবনে মসউদ রো) বলেন £$ সাধারণ মানুষের মধ্যে 


_ ইহকালকে পরকালের উপর প্রাধান্য দেওয়ার প্রবণতা দেখা যায়। এর কারণ এই যে, 
ইহকালের নিয়ামত ও সুখ-স্থাচ্ছন্দ্য উপস্থিত এবং পরকালের নিয়ামত ও সুখ-স্থাচ্ছন্দ্য দৃষ্টি 
থেকে উধাও ও অনুপস্থিত। তাই অপরিণামদশী লোকেরা উপস্থিতকে অনুপস্থিতির উপর 


৭৫৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


প্রাধান্য দিয়ে বসে, যা তাদের জন্য চিরস্থায়ী ক্ষতির কারণ হয়ে যায়। এ ক্ষতির কবল থেকে 
উদ্ধার করার জন্যই আল্লাহ্‌ তা'আলা আল্লাহ্‌র কিতাবও রস্লগণের মাধ্যমে পরকালের 
নিয়ামত ও স্খ-স্থাচ্ছম্দ্যকে এমনভাবে ফুটিয়ে তুলেছেন, যেন সেগুলো উপস্থিত ও বিদ্যমান। 
একথাও বলে দেওয়া হয়েছে যে, তোমরা যাকে নগদ মনে করে অবলম্বন কর, তা আসলে 
রুল্রিম, অসম্পূর্ণ ও দ্র্ত ধ্বংসশীল । এরূপ বস্তুতে মজে যাওয়া ও তার জন্য স্থীয় শস্তি 
ব্যয় করা বুদ্ধিমানের কাজ নয়। এ সত্যকেই ফুটেয়ে তোলার জন্য অতঃপর বলা হয়েছে ঃ 


ح ما سے8 رق ٠‏ 


অর্থাৎ তোমরা যারা দুনিয়াকে পরকালের উপর প্রাধান্য দাও,‏ 2 الاخر 8 خهر و ابقی 


একটু চিন্তা কর যে, তোমরা কি বস্ত ছেড়ে কি বস্ত অবলম্বন করছ। যে দুনিয়ার জন্য 
তোমরা পাগলপারা, প্রথমত তার রৃহত্তম সুখ এবং আনন্দ ও দুঃখ-কষ্ট ও পরিশ্রমের মিশ্রণ 
থেকে মুক্ত নয়, দ্বিতীয়ত তার কোন স্থিরতা ও স্থায়িত্ব নেই। আজ যে বাদশাহ, কাল সে 
পথের ভিখারী। আজিকার যুবক ও বীর্যবান, আগামীকাল দুর্বল ও অক্ষম। এটা 777۱ 
চোখের সামনে ঘটছে। এর বিপরীতে পরকাল এসব দোষ থেকে মুক্ত। পরকালের প্রত্যেক 
নিয়ামত ও সুখ 6 یا ی‎ কোন নিয়ামত ও সুখের সাথে তার কোন 


তুলনা হয় না। তদুপরি তা Al অর্থাৎ চিরস্থায়ী। মানুষ চিন্তা করুক, যদি তাকে বলা 


হয়-_তোমার সামনে দু"ট গৃহ আছে। একটি সুউচ্চ প্রাসাদ যা যাবতীয় বিলাসসামগ্রী দ্বারা 
সুসঞ্জিত এবং অপরটি মামুলী কঁড়েঘর, যাতে কোন সাজসরঞ্জামও নেই। এখন হয় তুমি 
এই প্রাসাদোপম বাংলো গ্রহণ কর কিন্তু কেবল এক দু'মাসের জন্য_-এরপর একে খালি 
করে দিতে হবে, না হয় এই কঁড়েঘর গ্রহণ কর, যা তোমার চিরস্থায়ী মালিকানায় থাকবে | 
এখন প্রশ্ন এই যে, বুদ্ধিমান মানুষ এতদুভয়ের মধ্যে কোনটিকে প্রাধান্য দেবে £ এর পরি- 
প্রেক্ষিতে পরকালের নিয়ামত যদি অসম্পূর্ণ ও নিশ্নস্তরেরও হত, তবুও চিরস্থায়ী হওয়ার 
কারণে তাই অগ্রাধিকারের যোগ্য ছিল। অথচ বাস্তবে যখন এই নিয়ামত দুনিয়ার নিয়ামতের 
মুকাবিলায় উৎকৃষ্ট, উত্তম ও চিরস্থায়ীও, তখন কোন বোকারাম হতভাগাই এ নিয়ামত 
পরিত্যাগ করে দুনিয়ার নিয়ামতকে প্রাধান্য দিতে পারে । - 


1 % 2 পাও ہے‎ 


اسر ن هذا لفی المعف ৭১‏ موت س ابرا هيم و مو سی 


এই স্রার সব বিষয়বস্তু অথবা সর্বশেষ 5 جس‎ পরকাল উৎকৃষ্ট ও চিরস্থায়ী 
হওয়া) পূর্ববর্তী সহীফাসমূহেও লিখিত আছে অর্থাৎ হযরত ইবরাহীম.ও মূসা (আ)- 
এর সহীফাসমূহে। হযরত মৃসা (আ)কে তওরাতের পূর্বে কিছু সহীফাও দেওয়া হয়েছিল। 
এখানে সেগুলোই বোঝানো হয়েছে অথবা তওরাতও বোঝানো যেতে পারে | 


ইবরাহীমী সহীফার বিষয্সবন্ত £ হযরত আবূযর গিফারী (রা) রসূলুল্লাহ (সা)কে 
প্রশ্ন করেছিলেন, ইবরাহীম আ)-এর সহীফা কিরপ ছিল £ রসূলুল্লাহ (সা) বলেন $8 
এসব সহীফায় শিক্ষণীয় দৃষ্টান্ত বণিত হয়েছিল । তন্মধ্যে এক দৃষ্টান্ত অত্যাচারী বাদ- 
শাহকে সম্বোধন করে বলা হয়েছে ঃ হে ভূঁইফৌড় গবিত বাদশাহ, আমি তোমাকে 2 


সূরা আ'লা ৭৫৯ 


f 


স্তূপীরৃত করার জন্য রাজত্ব দান করিনি বরং আমি তোমাকে এজন্য শাসনক্ষমতা অর্পণ 
করেছি, যাতে তুমি উৎপীড়িতের বদদোয়া আমা পর্যন্ত পেতে না দাও। কেননা, আমার 
আইন এই যে, আমি উৎপীড়িতের দোয়া প্রত্যাখ্যান করি না, যদিও তা কাফিরের মুখ থেকে হয়। 


অপর এক দৃষ্টান্তে সাধারণ মানুষকে সম্বোধন করে বলা হয়েছে £ বুদ্ধিমানের 
কাজ হল, নিজের সময়কে তিনভাগে বিভক্ত করা। এফ ভাগ তার পালনকর্তার ইবাদত 
ও তাঁর সাথে মুনাজাতের, এক ভাগ আত্মসমালোচনার ও আল্লাহ্র মহাশক্তি এবং কারিগরি 
সম্পর্কে চিন্তা-ভাবনা করার এবং এক ভাগ জীবিকা উপার্জনের ও স্বাভাবিক প্রয়োজনাদি 
মেটানোর | 


আরও বলা হয়েছেঃ বুদ্ধিমান ব্যতিম্র জন্য অপরিহার্য এই যে, সে সমসাময়িক 
পরিস্থিতি সম্পর্কে ওয়াকিফহাল থাকবে, উদ্দিষ্ট কাজে নিয়োজিত থাকবে এবং জিভবার 
হিফাযত করবে । যে ব্যক্তি নিজের কথাকেও নিজের কর্ম বলে মনে করবে, তার কথা 
খুবই কম হবে এবং'কেবল জরুরী বিষয়ে সীমিত থাকবে | 


মুসা (আ)-র সহীফার বিষয়বন্ত 8 হযরত আব্যর (রা) বলেন £ অতঃপর [আসি 
মূসা আ)-র সহীফা সম্পর্কে প্রশ্ন করলে রসূলুল্লাহ্‌ সো) বললেন £ এসব সহীফায় কেবল 
শিক্ষণীয় বিষয়বস্তই ছিল। তন্মধ্যে কয়েকটি বাক্য নিশ্নরাপ $ 


আমি সে ব্যজিত্র ব্যাপারে বিস্ময়বোধ করি, যে মৃত্যুর দৃঢ় বিশ্বাস রাখে। অতঃপর 

সে কিরাপে আনন্দিত থাকে! আমি সে ব্যক্তিগ্র ব্যাপারে আশ্চর্যবোধ করি, মে বিধিল্িপি 
বিশ্বাস করে, অতঃপর সে কিরাপে অপারক, হতোদ্যম ও চিন্তাযুক্ত হয়! আগি সে ব্যক্তির 
ব্যাপারে আশ্চর্যবোধ করি, যে দুনিয়া, দুমিয়ার পরিবর্তনাদি ও মানুষের উত্থান-পতন দেখে, 
সে কিরাপে দুনিয়া নিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকে। আমি সে ব্যক্তির ব্যপারে আশ্চর্যবোধ 
করি, যে পরকালের হিসাব-নিকাশে বিশ্বাসী। অতঃপর সে কিরাপে কর্ণ পরিত্যাগ করে 
বসে থাকেঃ হযরত আবু যর (রা) বলেনঃ অতঃপর আমি প্রশ্ন করলাম 8 এসব সহীফার 
কোন বিষয়বস্ত আপনার কাছে আগত ওহীর মধ্যেও আছে 8 তিনি বললেন ۶ হে 


তে ৪৫‏ چرس مس م ےےل 


আবূ যর, এ আয়াতগুলো সুরার শেষ পর্যন্ত পাঠ কর-- ہر ہے‎ 


৮০ ur eA سے سے مر‎ ডার্টি 


( ٭چوچ)۔۔ و ن کر آ سم و ب فصلی 


سو رة الغا شا 


সরা গাশিয়া 


মক্কায় অবতীর্ণ ঃ ২৬ আয়াত IL 


Hse dls چ‎ 
SEL HLS IE LS BIOTIN EIA AHI . 
CEOS IASI OGG FE GSTS 
42) 584৫১ ০2১ 40287%ভ885 915 « 
9 ১৪৩৫ এ 4১১৬৯) الما‎ 
FEN TEES 
العَداب الک ڪر هرن‎ 201 4544৮ ২০০ 2) 


EE? مس و و لا ول‎ (৫৫ 
84715 6১০১ 678055 













পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু 
(১) আপনার কাছে আচ্ছম্নকারী কিয়ামতের বৃত্তান্ত পৌছেছে কি? (২) অনেক মুখ- 
মণ্ডল সেদিন হবে লাঞ্ছিত, (৩) ক্লিচ্ট, ক্লান্ত (৪) তারা জ্বলন্ত আগুনে পতিত হবে। (৫) 
তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে। (৬) কলম্টকপর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্য 
কোন খাদ্য নেই। (৭) এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না। 
(৮) অনেক মুখমণ্ডল সেদিন হবে সজীব. (৯) তাদের কর্মের কারণে সন্তুচ্ট। (১০) তারা 


স্রা গাশিয়া ৭৬১ 


থাকবে সুউচ্চ জান্নাতে (১১) তথায় শুনবে না কোন অসার কথাবার্তা । (১২) তথায় থাকবে 
প্রবাহিত ঝরনা । (১৩) তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন (১৪) এবং সংরক্ষিত পানপান্ত 
(১৫) এবং সারি সারি গালিচা (১৬) এবং বিজ্তুত বিছানো কার্পেট । (১৭) তারা কি উস্ট্রের 
প্রতি লক্ষ্য করে না যে কিভাবে সুম্টি করা হয়েছে, তা (১৮) এবং আকাশের প্রতি লক্ষ্য করে 
না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে? (১৯) এবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন 
করা হয়েছে £ (২০) এবং প্রথিবীর দিকে যে, তা কিভাবে সমতল বিছানো হয়েছে? (২১) 
অতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা, ( ২২) আপনি 
তাদের শাসক নন, (২৩) কিন্তু ষে মুখ ফিরিয়ে নেয় ও কাফির হয়ে যায়, (২৪) আল্লাহ্‌ 
তাকে মহা আযাব দেবেন । (২৫) নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট, (২৬) 
অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্ব | 





তফলীরের সার-সংক্ষেপ 


আপনার কাছে সব কিছুকে আচ্ছন্নকারী সে ঘটনার কিছু সংবাদ পৌঁছেছে কি? 
€ অর্থাৎ কিয়ামতের । তার প্রতিক্রিয়া সারা বিশ্বকে গ্রাস করবে। প্রশ্নের উদ্দেশ্য, পরবতী 
কথা শোনার আগ্রহ সৃচ্টি করা। অতঃপর জওয়াবের আকারে সংবাদের বিবরণ দেওয়া 
হয়েছে )। অনেক্ষ মুখমণ্ডল সেদিন লাঞ্ছিত, ক্লিষ্ট ও ক্লান্ত হবে। তারা জ্বলন্ত আগুনে 
প্রবেশ করবে। তাদেরকে ফুটন্ত ঝরনা থেকে পানি পান করানো হবে। কণ্টকপূর্ণ ঝাড় 
ব্যতীত তাদের কোন খাদ্য থাকবে না, যা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধাও নিবারণ 
করবে না। (অর্থাৎ তাতে খাদ্য হওয়ার এবং ক্ষুধা দূর করার যোগ্যতা নেই। ক্লিস্ট 
হওয়ার অর্থ হাশরে অস্থির হয়ে ঘোরাফেরা করা, জাহান্নামে শিকল ও বেড়ী টানা এবং 


 পাহাড়-পর্বতে আরোহণ করা। ফুটন্ত ঝরনাকেই অন্য আয়াতে ৮৮ বলা হয়েছে। 


আয়াত থেকে জানা গেল যে, জাহান্নামে ফুটন্ত পানিরও ঝরনা হবে। যরী ব্যতীত‏ ها 
খাদ্য হবে না। এর অর্থ সুস্বাদু খাদ্য হবে না। সুতরাং যাল্ধুম, গিসলীন ইত্যাদি খাদ্য‏ 
থাকা এর পরিপ্রন্থী নয়। মুখমণ্ডল বলে ব্যক্তিকেই বোঝানো হয়েছে। অতঃপর জাহান্নামী-‏ 
দের অবস্থা বণিত হচ্ছে 8) অনেক মুখমণ্ডল সেদিন উজ্জল এবং তাদের সৎ কর্মের‏ 
কারণে প্রফুল্ল হবে। ত।রা সুউচ্চ জান্নাতে থাকবে। তথায় তারা কোন অসার কথা‏ 
শুনবে না। তথায় প্রবাহিত ঝরনা থাকবে । জান্নাতে উচ্চ উচ্চ আসন বিছানো আছে‏ 
এবং রক্ষিত পানপান্র আছে। (অর্থাৎ এসব সাজ-সরঞ্জাম সামনেই উপস্থিত থাকবে,‏ 
যাতে পাওয়ার ইচ্ছা হলে পেতে দেরী না হয়)। সারি সারি গালিচা আছে এবং বিস্তৃত‏ 
বিছানো কার্পেট আছে। (ফলে যেখানে ইচ্ছা, সেখানেই আরাম করতে পারবে । এক‏ 
জায়গা থেকে অন্য জায়গায় যেতেও হবে না। এসব বিষয়বস্তু শুনে যারা কিয়ামত‏ 
অস্বীকার করে তারা ভূল করে। কেননা) তারা কি উটের প্রতি লক্ষ্য: করে না যে,‏ 
কিভাবে স্থজিত হয়েছে (এর আকৃতি ও স্বভাব অন্যান্য জীবজন্তর তুলনায় আশর্ষজনক )‏ 
এবং আকাশের দিকে যে কিভাবে উচ্চ করা হয়েছে এবং পাহাড়ের দিকে যে কিভাবে‏ 
سب وا 


৭৬২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


তা স্থাপিত হয়েছে এবং পৃথিবীর দিকে যে কিভাবে তা বিছানো হয়েছেঃ (অর্থাৎ এসব 
বস্তু দেখে আল্লাহ্‌র কুদরত বোঝে নাকেন যাতে কিয়ামতের ব্যাপারে তাঁর সক্ষমতাও 
বুঝতে পারত। বিশেষভাবে এই চারটি বস্ত উল্লেখ করার কারণ এই যে, আরবরা প্রায়ই 
প্রান্তরে চলাফেরা করত। তখন তাদের সামনে উট,উপরে আকাশ, নিচে ভূমি এবং চারদিকে 
_ পাহাড়-পর্বত থাকত । তাই এগুলো নিয়ে চিন্তা করতে বলা হয়েছে । প্রমাণাদি দেখা 
সত্ত্বেও তারা যখন চিন্তা-ভাবনা করে না, তখন আপনিও তাদের চিন্তায় পড়বেন না। বরং) 
উপদেশ দিন। কেননা আপনি তো কেবল একজন উপদেশদাতা। আপনি তাদের শাসক 
নন--€যে, বেশী চিন্তা করতে হবে)। কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কুফর করে, আল্লাহ্‌ 
তাকে পরকালে মহাশাস্তি দেবেন। কেননা, আমারই কাছে তাদের ফিরে আসতে হবে, 
অতঃপর তাদের হিসাব-নিকাশও আমারই কাজ। (কাজেই আপনি অধিক চিন্তিত 
হবেন না)। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
ے5‎ GI Br পা ৯022 
৯০ ৩ 8৮০ ০8০০ ৩১৫০৫ ৪372 ۳ ۵ কাফির আলাদা 
سے‎ 4 পা 


আলাদা বিভক্ত দু'দল হবে এবং মুখমণ্ডল দ্বারা পৃথকভাবে পরিচিত হবে। এই আয়াতে 
কাফিরদের মুখমণ্ডলের এক অবস্থা এই বণিত হয়েছে যে, তা ৪১ (৩ অর্থাৎ হেয় হবে। 
€ + শব্দের অর্থ নত হওয়া ও লাঞ্িত হওয়া। নামাযে খুশুর অর্থ আল্লাহ্‌র সামনে 


নত হওয়া, হেয় হওয়া। যারা দুনিয়াতে আল্লাহ্‌র সামনে YS অবলম্বন করেনি, কিয়ামতে 
এর শাস্তিস্বরূপ তাদের মুখমণ্ডল 571135 9 অপমানিত হবে। 


পা Dr খা‏ ہسر لک 


দ্বিতীয় ও তৃতীয় অবস্থা হবে £ le مت صبة۔۔عا‎ অবিরাম কর্মের 


কারণে পরিশ্রান্ত ব্যক্তিকে ০ ৮ এবং ক্লান্ত ও ক্লিচ্ট ব্যক্তিকে বলা হয় ৮৫০ ৩- 


বলা বাহুল্য, কাফিরদের এ দু’অবস্থা দুনিয়াতেই হবে। কেননা পরকালে কোন কর্ম ও 
মেহনত নেই। তাই কুরতুবী প্রমুখ তফসীরবিদ বলেন £ প্রথম অবস্থা অর্থাৎ মুখমণ্ডল 
লাঞ্ছিত হওয়া তো পরকালে হবে এবং পরবতাঁ দু'অবস্থা কাফিরদের দুনিয়াতেই হয়। 
কেননা অনেক কাফির দুনিয়াতে মুশরিকসুলভ ইবাদত এবং বাতিল পন্থায় অধ্যবসায় 
ও সাধনা করে থাকে। হিন্দু যোগী ও খৃস্টান পাদ্রী অনেক এমন আছে,. যারা আন্তরি- 
কতা সহক্ষারে আল্লাহ্‌ তা*আলারই সন্তষ্টির জন্য দুনিয়াতে ইবাদত ও সাধনা করে 
থাকে এবং এতে অসাধারণ পরিশ্রম স্বীকার করে। কিন্তু এসব ইবাদত মুশরিকসুলভ ও 
বাতিল পন্থায় হওয়ার কারণে আল্লাহ্‌র কাছে সওয়াব ও পুরস্কার লাভের যোগ্য হয় না। . 
অতএব, তাদের মুখমণ্ডল দুনিয়াতেও ক্লান্ত-পরিশ্রান্ত রইল এবং পরকালে তাদেরকে 

_ লাঞ্কনা ও অপর্মানের অন্ধকার আচ্ছন্ন করে রাখবে। | 


0٥ বর্ণনা করেন, ET (রা) যখন‏ ا ا 


সূরা গাশিয়া ৭৬৩ 


শাম দেশে সফরে গমন করেন, তখন জনৈক খৃস্টান বৃদ্ধ পাদ্রী তাঁর কাছে আগমন করে। 
সে তার ধর্মীয় ইবাদত, সাধনা ও মৌজাহাদায় এত বেশী আত্মনিয়োগ করেছিল যে, 
অতিরিক্ত পরিশ্রমের কারণে চেহারা বিকৃত এবং দেহ শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। 
তার পোশাকের মধ্যেও কোন শ্রী ছিল না। খলীফা তাকে দেখে অশ্কু সংবরণ করতে 
পারলেন না। ক্রন্দনের কারণ জিজ্ঞাসিত হয়ে তিনি বললেন 8 এই বৃদ্ধের করুণ অবস্থা 
দেখে আমি ক্রন্দন করতে বাধ্য হয়েছি। বেচারা স্বীয় লক্ষ্য অর্জনের জন্য জীবনপণ 


পরিশ্রম ও সাধনা করেছে কিন্তু সে তার লক্ষ্য অর্জনে বা এবং আল্লাহ্‌র সন্ভষ্টি 
> ও 9۵ 9 م‎ ۸ 2 


অর্জন করতে পারেনি। অতঃপর খলীফা হযরত উমর রো) وجو یو مئذ خا شع‎ " 


ہو ع 


2-7 سے‎ ۰ | 
نا مب‎ ০  ---আয়াত তিলাওয়াত করলেন।---( কুরতুবী ) 


IT Ge 


৪৮০ ৬1) ৩--৬৬০ ৬৯ শব্দের অর্থ গরম, উত্তপ্ত। অগ্নি স্বভাবতই উত্তপ্ত। 


এর সাথে উত্তপ্ত বিশেষণ যুক্ত করা একথা বলার জন্য যে, এই অগ্নির উত্তাপ দুনিয়ার 
সীতার বার 0 বরং এটা চিরন্তন উত্তপ্ত। 


ডে Soe nr cr ne 


(৪) ৮/%)_-_অর্থাৎ যরী ব্যতীত জাহান্নামীরা কোন‏ تن الا من فرع 


খাদ্য পাবে না। ہے‎ পৃথিবীর এক প্রকার কণ্টকবিশিম্ট ঘাস যা মাটিতেই ছড়ায়। দুর্গন্ধযুক্ত 
বিষাক্ত কাটার কারণে জন্ত-জানোয়ার এর ধারেকাছেও যায় না। 


জাহামামে ঘাস, রুক্ষ কিরাপে হবে ? এখানে প্রশ্ন হয় যে, ঘাস-রক্ষ তো আগুনে 
পুড়ে যায়। জাহান্নামে এগুলো কফিরূপে থাকবে? জওয়াব এই যে, আল্লাহ্‌ তাআলা 
দুনিয়াতে এগুলোকে পানি ও বায়ু দ্বারা লালন করেছেন। তিনি জাহান্নামে এগুলোকে 
অগ্নিতে পরিণত করতেও সক্ষম; . ফলে আগুনেই বাড়বে, ফলত্ত হবে। 


কোরআনে জাহান্নামীদের খাদ্য সম্পর্কে যরী ব্যতীত যাক্কুম ও গিস্লীনেরও 
উল্লেখ করা হয়েছে। এখানে সীমিত করে বলা হয়েছে যে, যরী ব্যতীত অন্য কোন খাদ্য 
থাকবে না। এর অর্থ এই যে, জাহান্নামীরা কোন সুস্বাদু ও পুষ্টিকর খাদ্য পাবে না 
বরং যরীর মত কষ্টদায়ক বস্ত খেতে দেওয়া হবে। অতএব, যাক্কুম এবং গিসলীনও 
যরীর অন্তভূস্ত। কুরতুবী বলেনঃ সম্ভবত জাহান্নামীদের বিভিন্ন স্তর থাকবে এবং 
বিভিন স্তরে বিভিন্ন খাদ্য হবে---কোথাও যরী, কোথাও যাক্কুম এবং কোথাও গিসলীন | 


AS A «২20৫ ০ ade 


০০৩৪ -_জাহান্নামীদের খাদ্য হবে যরী---একথা শুনে‏ 2 ایغنی ہن و 


কোন কোন কাফির বলতে থাকে যে, আমাদের উট তো যরী খেয়ে খুব মোটাতাজা 
হয়েযায়। এর জওয়াবে বলা হয়েছে যে, দুনিয়ার যরী দ্বারা জাহান্নামের যরীকে বোঝার 


৭৬৪ তফসীরে মা"আরেফুল-কোরআন ॥ অন্টম খণ্ড 


চেস্টা করো না। জাহান্নামের যরী খেয়ে কেউ মোটাতাজা হবে না এবং এতে ক্ষুধা 
থেকে মুক্তি পাওয়া যাবে না। 


Sr eA শলা এলো 


অর্থাৎ জান্নাতে জান্নাতীরা কোন অসার ও মর্মন্তদ‏ لا ১০০৯১‏ فھھا لا عی 


কথাবার্তা শুনতে পাবে না। মিথ্যা, কুফরী কথাবার্তা, গালিগালাজ, অপবাদ ও পীড়াদায়ক 
কথাবার্তা সবই এর অন্তর্ভৃস্ত । অন্য আয়াতে বলা হয়েছে ঃ 


AD OAL محر م ورس‎ Ad 


৯ لا پسمعو ن فیها لغوا ولا‎ -- 6 তারা জান্নাতে কোন অনর্থক ও 


দোষারোপের রা শুনবেনা। আরও কতিপয় আয়াতে এ বিষয়বস্ত উল্লিখিত হয়েছে। 


এ থেকে জানা গেল যে, দোষারোপ ও অশালীন কথাবার্তা খুবই পীড়াদায়ক। তাই 
জান্নাতীদের অবস্থায় একে গুরুত্ব সহকারে বর্ণনা করা হয়েছে। 


9/ AS A 5 2 


কতিপয় সামাজিক রীতিনীতি 2 ৯৪ 12 اا‎ (951 শব্দটি 


বহুবচন। অর্থ পানপান্র, যথা গ্লাস ইত্যাদি ৪৮ 82০ অর্থাৎ নিদিষ্ট‏ ه- کو ی 
জায়গায় পানির সন্নিকটে রক্ষিত থাকবে । এতে একটি গুরুত্বপূর্ণ সামাজিক নীতি শিক্ষা‏ 
দেওয়া হয়েছে। অর্থাৎ পানপান্্র পানির কাছে নির্দিষ্ট জায়গায় থাকা উচিত। যদি‏ 
এদিক-সৈদিক থাকে এবং পানি পান করার সময় তালাশ করতে হয়, তবে এটা কষ্টকর‏ 
ব্যাপার। তাই সব ব্যবহারের বস্ত---যেমন বদনা, গ্লাস, তোয়ালে ইত্যাদি নির্দিষ্ট জায়গায়‏ 
থাকা এবং ব্যবহারের পর সেখানেই রেখে দেওয়ার ব্যাপারে প্রত্যেকেরই যত্রবান হওয়া‏ 
উচিত যাতে অন্যদের কম্ট না হয়। জান্নাতীদের পানপান্র পানির কাছে রক্ষিত থাকবে‏ 
__একথা উল্লেখ করে আল্লাহ্‌ তা'আলা উপরোক্ত নীতির প্রতি ইঙ্গিত করেছেন।‏ 


مس A J J পাপা‏ ص 


০৪৪১ ০৪৮০২ ই فلا پنظر ون | لی‎ কিয়ামতের অবস্থা এবং মুমিন ও 


سے سے سے 


কাফিরের প্রতিদান এবং শাস্তি বর্ণনা করার পর কিয়ামতে অবিশ্বাসী হঠকারীদের পথ 
প্রদর্শনের জন্য আল্লাহ্‌ তা'আলা তার কুদরতের কয়েকটি নিদর্শন সম্পর্কে চিন্তাভাবনা 
করার কথা বলেছেন। আল্লাহ্‌র কুদরতের নিদর্শন আকাশ ও পৃথিবীতে অসংখ্য । এখানে 
মরুচারী আরবদের অবস্থার সাথে সামঞ্জস্যশীল চারটি নিদর্শনের উল্লেখ করা হয়েছে। 
আরবরা উটে সওয়ার হয়ে দৃর-দৃরান্তে সফর করে। তখন তাদের সর্বাধিক নিকটে থানে 
উট, উপরে আকাশ, নিচে ভূগৃষ্ঠ এবং অগ্র-পশ্চাতে সারি সারি পর্বতমালা । এই চারটি 
বস্তু সম্পর্কেই তাদেরকে চিন্তাভাবনা করার আদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ অন্যান্য 
নিদর্শন বাদ দিয়ে যদি এ চারটি বস্তু সম্পর্কে চিন্তাভাবনা করা হয় তবে আল্লাহ্‌র অপার 
কুদরত চাচ্ষষ দেখা যাবে। 


জন্তদের মধ্যে উটের এমন কিছু বৈশিষ্ট্যও রয়েছে, যা বিশেষভাবে চিন্তাশীলদের 


সূরা গাশিয়া ৭৬৫ 


জন্য আল্লাহ্‌ তাআলার হিকমত ও কুদরতের দর্পণ হতে পারে। প্রথমত আরবে দেহা- 
বয়বের দিক দিয়ে সর্বরহৎ জীব হচ্ছে উট । সে দেশে হাতী নেই। দ্বিতীয়ত আল্লাহ্‌ 
5۳۲۲ এই বিশাল বপু জীবকে এমন সহজলভ্য করেছেন যে, আরবের বেদুইন ও 
দরিদ্রতম ব্যক্তিও এই বিরাট জীবকে লালন-পালন করতে মোটেই অসুবিধা বোধ করে না। 
কারণ, একে ছেড়ে দিলে নিজে নিজেই পেটভরে খেয়ে চলে আসে । উঁচু রূক্ষের পাতা 
ছিঁড়ে দেওয়ার কম্টও স্বীকার করতে হয় না। সে নিজেই বৃক্ষের ডাল খেয়ে খেয়ে দিনাতি- 
পাত করে। হাতী ও অন্যান্য জীবের ন্যায় তাকে দুর্মূল্য খাবার দিতে হয় না। আরবের 
প্রান্তরে পানি খুবই দুষ্প্রাপ্য ব্ত। সব্বন্র সর্বদা পাওয়া যায় না। আল্লাহ তা'আলা উটের 
পেটে একটি রিজার্ভ টাংকী স্থাপন করেছেন। সে সাত-আট দিনের পানি একবারে পান 
করে এক টাংকীতে ভরে নেয়। অতঃপর ক্রমে ক্রমে সে এই রিজার্ভ পানি ব্যয় করে। 
এত উচু জীবের পিঠে সওয়ার হওয়ার জন্য স্বভাবতই সিঁড়ির প্রয়োজন ছিল। কিন্তু 
আল্লাহ্‌ তাআলা তার পা তিন ভাজে সৃষ্টি করেছেন অর্থাৎ প্রত্যেক পায়ে দু'টি করে 
হাটু রেখেছেন। সে যখন সবগুলো হাঁটু গেড়ে বসে যায়, তখন তার পিঠে সওয়ার হওয়া 
ও নামা খুব সহজ হয়ে যায়। উট এত পরিশ্রমী যে, সব জীবের চেয়ে অধিক বোঝা 
বহন করতে পারে। আরবের প্রান্তরসমূহে অসহনীয় রৌদ্রতাপের কারণে দিবাভাগে 
সফর করা অত্যন্ত দুরূহ কাজ। আল্লাহ্‌ তা'আলা এই জীবকে সারারান্রি সফরে অভ্যস্ত 
করে দিয়েছেন। উট এত নিরীহ প্রাণী যে, একটি ছোট বালিকাও তার নাকারশি ধরে 
যেদিকে ইচ্ছা নিয়ে যেতে পারে। এছাড়া আল্লাহ্‌র কুদরতের সবক দেয় এমন আরও বহু 
বৈশিষ্ট্য উটের মধ্যে রয়েছে। সুরার উপসংহারে রসূলুল্লাহ সো)-র সান্ত্বনার জন্য বলা 


ATS ہم‎ (পা পা A 


হয়েছে ঃ بمصیطر‎ (৪১ ...৯৯---অর্থাৎ আপনি তাদের শাসক নন যে, তাদেরকে 


মু'মিন করতেই হবে। আপনার কাজ শুধু প্রচার করা ও উপদেশ দেওয়া । এতটুকু করেই 
আপনি নিশ্চিন্ত থাকুন। তাদের হিসাব-নিকাশ, শাস্তি ও প্রতিদান আমার কাজ। 


سو رة الفجر 
সূৰা ফজর‏ 
মক্কায় অবতীর্ণ ৪ ৩০ আয়াত ॥‏ 
مال ToD‏ 
ISG FEAST SII BASES‏ 
م EL 52 IW BLE 5 ৮৬১‏ 
ال رین 995254040৬৩ ৬৬‏ 
8১৮১৫ 65 UB‏ ال طکُو الب لاودیا کرو ও‏ 
৫৬ ১9454 ৫4‏ تس & )4 /46 8১54৫‏ 
الا شمان رد ماه رنه تر ول রর‏ 
এড‏ 4465 ,5 فقو بو ایک بل 
095৫‏ تم وک کے یک کل کت 4 ৫258‏ 
টে 5‏ وو BS GSS HSE OU Cs‏ 
হু ۰‏ ار ৩৮:74 ১52,55৬ ৪8৬০৬2০40১৫‏ 
UH CAINS SS 0201‏ دیلینتی 4০৫৬‏ 804 
فی 98154844845 24৫ ৩১৫০‏ 
میدن ود 









৫০:5৫ এ 701 الم ال‎ 


ہج پ ہے 


ই 


ی 9۱ یلق 





সূরা ফজর ৭৬৭ 


পরম করুণাময় ও অন্গীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু । 


(১) শপথ ফজরের, (২) শপথ দশ রান্রির, ৩) শপথ তার, যা জোড় ও যা বেজোড় 
(8) এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে, (৫) এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্যে । 
(৬) আপনি কি লক্ষ্য করেননি, আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি 
আচরণ করেছিলেন, (৭) যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল এবং (৮) যাদের 
সমান শক্তি ও বলবীর্ষে সারা বিশ্বের শহরসম্হে কোন লোক সৃজিত হয়নি (৯) এবং সামুদ 
গোত্রের সাথে, যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল (১০) এবং বহু কীলকের 
অধিপতি ফেরাউনের সাথে, (১১) যারা দেশে সীমালংঘন করেছিল । (১২) অতঃপর সেখানে 
বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল। (১৩) অতঃপর আপনার পালনকর্তা তাদেরকে শাস্তির কশা- 
ঘাত করলেন। (১৪) নিশ্চয় আপনার পালনকর্তা সতর্ক দৃষ্টি রাখেন। (১৫) মানুষ এরূপ 
যে, যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন, 
তখন বলে 8 আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন (১৬) এবং যখন তাকে পরীক্ষা 
করেন, অতঃপর রিযিক সংকুচিত করে দেন, তখন বলেঃ আমার পালনকর্তা আমাকে 
হেয় করেছেন। (১৭) এটা অমূলক বরং তোমরা এতীমকে সম্মান কর না (১৮) এবং 
মিসকীনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত কর না (১৯) এবং তোমরা মৃতের ত্যাজ্য 
সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেল (২০) এবং তোমরা ধন-সম্পদকে প্রাণভরে ভাল- 
বাস। (২১) এটা অনুচিত। যখন পুথিবী চূর্ণ-বিচূর্ণ হবে (২২) এবং আপনার পালন- 
কর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন, (২৩) এবং সেদিন জাহাম্নামকে 
আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে? (২৪) 
সে বলবেঃ হায়, এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম! (২৫) 
সেদিন তার শাস্তির মত শাস্তি কেউ দিবে না (২৬) এবং তার বন্ধনের মত বন্ধন কেউ 
দেবে না। (২৭) হে প্রশান্ত মন, (২৮) তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও 
সন্তুষ্ট ও সম্তোষভাজন হয়ে। (২৯) অতঃপর আমার বান্দাদের অন্তভূক্তহয়ে যাও 0 
এবং আমার জান্নাতে প্রবেশ কর। 





তফসীরের সার-সংক্ষেপ 


5 শপথ ফজরের সময়ের এবং (িলহজ্জের ) wr ۲ ٭7۴)‎ 0 এই 

দিনগুলোর ফযীলত অনেক )। শপথ তার যাজোড় ও যা বেজোড়। (জোড় বলে যিল- 
হজ্জের দশম তারিখ এবং বেজোড় বলে নবম তারিখ বোঝানো হয়েছে । .অন্য এক 
হাদীসে আছে যে, এর অর্থ নামায । কোন্‌ নামায়ের রাক'আত জোড় এবং কোন নামাযের 
রাক'আত বেজোড়। প্রথম রেওয়ায়েতকে বর্ণনা ও অর্থ উভয় দিক দিয়ে অধিক সহীহ্‌ 
বলা হয়েছে। কারণ, এই সূরায় সময়েরই শপথ করা হয়েছে। সুতরাং জোড় ও বেজোড়ও 
সময়েরই শপথ হওয়া সঙ্গত। এরূপও বলা যায় যে, জোড় ও বেজোড় বলে যা যা সম্মা- 
নার, তাই বোঝানো হয়েছে। এমতাবস্থায় সময়ও এর অন্তর্ভুক্ত এবং নামাযের রাকআতও 


৭৬৮  তফসীরে মাণআরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


রা 


۱ ۱ A BS 
দাখিল)। শপথ রাত্রির, যখন তা গত হতে থাকে (যেমন অন্য আয়াতে আছে و اللیل‎ 


AAT 


-_অতঃপর এই শপথটি যে মহান, মধ্যবর্তী বাক্যে তাই ব্যক্ত করা হয়েছে )‏ ذا ١د‏ ہر 


এর মধ্যে জ্ঞানী ব্যক্তির জন্য যথেষ্ট শপথ আছে কি? [এ প্রশ্নের অর্থ আরও জোরদার 
করা অর্থাৎ উল্লিখিত শপথগুলোর মধ্যে প্রত্যেকটি শপথ বক্তব্যকে জোরদার করার জন্য 
যথেষ্ট । কোরআনে উল্লিখিত সব শপথই এ ধরনের কিন্তু গুরুত্ব বোঝাবার জন্য এ শপথের 


Brrr BB তা 
$৬ e 


যথেষ্টতা পরিষ্কার বণিত হয়েছে। যেমন অন্য এক আয়াতে আছে و ڏک لقسم‎ 


AST AT AB‏ مر ص و 


শপথের উহ্য জওয়াব এই যে, কাফিরদের অবশ্যই শাস্তি হবে।‏ لو تعلمون عظهم 
পরবর্তী শাস্তি সম্পক্কিত আয়াত থেকে একথা বোঝা যায়।---(জালালাইন ) [ আপনি কি‏ 
লক্ষ্য করেননি, আপনার পালনকর্তা আ*দ বংশের ইরাম গোন্রের সাথে কি আচরণ করে-‏ 
ছিলেন, যাদের দৈহিক গঠন স্তস্ত ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল এবং সারা বিশ্বের শহরসমূহে‏ 
শক্তি ও বলবীর্ষে যাদের সমান কোন লোক সৃজিত হয়নি? [ এ সম্প্রদায়ের দুটি উপাধি‏ 
ছিল আদ ও ইরাম। আ"দ আসের, আস্‌ ইরামের এবং ইরাম ছিল 25-5073 71۳57 ۱‏ 
PAO ICT POT I WT Î TF, আবার কখনও দাদার নামে ইরাম‏ ,بجی 
বলা হয়। ইরামের অপর পুত্র ছিল আবের এবং আবেরের পুত্র ছিল সামূদ। এই নামে‏ 
একটি বংশ প্রসিদ্ধি লাভ করেছিল। অতএব, আ”দ আসের মধ্যস্থতায় এবং সামুদ আ’বে-‏ 
রের মধ্যস্থতায় ইরামের সাথে মিলিত হয়ে যায়। আয়াতে আ'দের সাথে ইরামকে যুক্ত‏ 
করার কারণ এই যে, আসদ বংশের দুটি স্তর রয়েছে--পূর্ববর্তী যাদেরকে প্রথম আদ‏ 
বলা হয় এবং পরবতী, যাদেরকে দ্বিতীয় আ'দ বলা হয়। ইরাম শব্দ যোগ করায় ইঙ্গিত‏ 
হয়ে গেল যে, এখানে প্রথম আ’দ বোঝানো হয়েছে। কেননা, কম মধ্যস্থতার কারণে ইরাম‏ 
শব্দের অর্থ প্রথম আপ্দই হয়ে থাকে--(রূহুল মা'আনী) অতঃপর অন্যান্য ধ্বংসপ্রাপ্ত‏ 
উম্মতের কথা বলা হয়েছে যে, আপনি কি লক্ষ্য করেননি]-_-সামুদ গোত্রের সাথে (কি‏ 
আচরণ করেছেন ) যারা কোরা উপত্যকায় (পাহাড়ের ) পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল।‏ 
(“ওয়াদিউল কোরা’ তাদের একটি শহরের নাম; যেমন অপর এক শহরের নাম ছিল‏ 
“হিজর’। এগুলো সবই হেজায ও শামের মধ্যস্থলে অবস্থিত সামুদ গোত্রের বাসস্থান )।‏ 
এবং কীলকের অধিপতি ফিরাউনের সাথে ।--€দূররে মনসুরে বণিত আছে ফিরাউন যাকে‏ 
শাস্তি দিত তার চার হাত-পায়ে কীলক এটে দিয়ে শাস্তি দিত। অতঃপর সব সম্প্রদায়ের‏ 
অভিন্ন অপরাধ উল্লেখ করা হয়েছে-__) যারা শহরসমূহে গবিত মস্তক উঁচু করে রেখেছিল‏ 
এবং তথায় বিস্তর অশান্তি বিরাজ করেছিল। অতঃপর আপনার পালনকর্তা তাদেরকে‏ 
শান্তির কশাঘাত করলেন। (অর্থাৎ আযাব নাযিল করলেন। এখানে আযাবকে চাবুকের‏ 
সাথে এবং নাযিল করাকে আঘাত করার সাথে তুলনা করা হয়েছে। অতঃপর এই শাস্তির‏ 





সুরা ফজর | ৭৬৯ 


কারণ এবং উপস্থিত কাফিরদের শিক্ষার জন্য ইরশাদ হচ্ছে $) নিশ্চয় আপনার পালনকর্তা 
( অবাধ্যদের প্রতি) সতর্ক দৃষ্টি রাখেন (ফেলে উল্লিখিত সম্প্রদায়গুলোকে তো ধ্বংস 
করে দিয়েছেনই এবং বর্তমান লোকদেরকেও আযাব দেবেন)। অতএব (এর পরিপ্রেক্ষিতে 
বর্তমান কাফিরদের শিক্ষা গ্রহণ করা এবং আযাব- ডেফে আনে, এমন কর্ম থেকে বেঁচে 
থাকা উচিত ছিল কিন্ত কাফির) মানুষ যে, যে কর্মই তারা অবলম্বন করে সেগুলোর : 
উৎস দুনিষ্নাপ্রীতি; সেমতে তাকে তার পালনকর্তা পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও 
অনুগ্রহ দান করেন (যেমন, ধনসম্পদ ও প্রভাব-প্রতিপত্তি ইত্যাদি দেন, যার উদ্দেশ্য তার 
কুতক্ততা যাচাই করা) তখন সে (একে তার প্রাপ্য বলে মনে করে গর্বে ও অহংকারভরে ) 
বলে, আমার পালনকর্তা আমার সম্মান বাড়িয়ে দিয়েছেন (অর্থাৎ আমি তীর প্রিয়পান্র বলেই 
আমাকে এমন সব নিয়ামত দান করেছেন)। এবং যখন তাকে (অন্যভাবে ) পরীক্ষা 
করেন, অতঃপর রিযিক সংকুচিত করে দেন, (যার উদ্দেশ্য তার সবর ও সন্তুষ্টি যাচাই 
করা) তখন সে (অভিযোগের জুরে) বলেঃ আমার পালনকর্তা আমার সম্মান হ্রাস 
করেছেন। (অর্থাৎ আমি সম্মানের যোগ্য হওয়া সত্ত্বেও ইদানিং আমাকে হেয় করে 
রেখেছেন। ফলে পাথিব নিয়ামতও হাস পেয়েছে। উদ্দেশ্য. এই যে, কাফির দুনিয়াকেই 
মল লক্ষ্য মনে করে। ফলে এর স্থাচ্ছন্দ্যকে প্ৰিয়পাত্ৰ হওয়ার প্রমাণ এবং নিজেকে এর 
যোগ্য পাত্র বিবেচনা করে। পক্ষান্তরে এর দুঃখকস্টকে বিতাড়িত হওয়ার দলীল এবং 
নিজেকে এর পাত্র নয় বলে মনে করে। সুতরাং কাফির ব্যক্তি দুটি ভুল করে-_এক. 
দুনিয়াক্ষে মুখ্য উদ্দেশ্য মনে করা। এ থেকে পরকালে অবিশ্বাস জন্মলাভ করে। দুই. 
যোগ্যপান্ত্র হওয়ার দাবী করা। এথেকে গর্ব, অহংকার অকৃতজ্ঞতা, বিপদে হতাশা এবং 
ধৈর্যহীনতা জন্মলাভ করে। এগুলো সব আযাবের কারণ )। কখনই এরাপ নয়। (অর্থাৎ 


: দুনিয়া মূল লক্ষ্য নয় এবং দুনিয়া থাকা না থাকা প্রিয়পান্র অথবা অস্রিয়পান্র হওয়ার 


দলীল নয়। কেউ ফোন সম্মানের যোগ্য নয় এবং সবর ও কৃতজ্ঞতা ওয়াজিব হওয়ার 
গণ্ডি থেকে কেউ মুক্ত নয়। অতঃপর বলা হয়েছে যে, তোমাদের মধ্যে কেবল এসব 
কর্মই আযাবের কারণ নয়) বরং (তোমাদের মধ্যে আরও অনেক কর্ম নিন্দনীয়, 
অপছন্দনীয় ও আযাবের কারণ রয়েছে। সেমতে ) তোমরা এতীমকে সম্মান কর না 
(অর্থাৎ এতীমকে লাগ্কিত কর এবং জুলুম করে তার ধনসম্পদ কুক্ষিগত করে ফেল) 


এবং মিসকীনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত কর না। (অর্থাৎ অপরের প্রাপ্য নিজে- 


রাও পরিশোধ কর না এবং অপরফেও পরিশোধ করতে বল না। বস্তত ওয়াজিব কাজ 
না করা কাফিরের জন্য আযাব বৃদ্ধির কারণ হয়ে থাকে। তবে কুফর ও শিরক আসল 
আাবের ভিত্তি হয়ে থাকে)। তোমরা মৃতের ত্যাজ্য সম্পত্তি সম্পূর্ণই কুক্ষিগত করে ফেল। 
(অর্থাৎ অপরের হকও খেয়ে ফেল। বর্তমান ব্যাখ্যা অনুযায়ী তখন উত্তরাধিকার মক্কায় 
প্রচলিত না থাকলেও ইবরাহিমী এবং ইসমাঈলী শরীয়তের উত্তরাধিকার প্রথা মন্কায় 
বিদ্যমান ছিল। সেমতে মুর্খতাযুগে শিশু ও কন্যাদেরকে উত্তরাধিকারের যোগ্য মনে না 
করা এ বিষয়ের প্রমাণ যে, উত্তরাধিকার প্রথা পূর্ব থেকে বিদ্যমান ছিল। সুরা নিসায় 
এ সম্পর্কে বর্ণনা করা হয়েছে) এবং তোমরা ধনসম্পদফে খুবই ভালবাস। (উপরোক্ত 
وچ‎ 


৭৭০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


কুকর্মসমূহ এরই ফলশ্ুনতি। কেননা, দুনিয়াপ্রীতিই সব পাপের মুল কারণ। সারকথা, 
এসব ক্রিয়াকর্মই শাস্তির কারণ। অতঃপর যারা এসব হর্মকে শাস্তির কারণ মনে করে না, 
তাদেরকে শাসানো হয়েছে---) কখনও এরূপ নয়। (এসব কর্ম শাস্তির কারণ অবশ্যই 
হবে। অতঃপর শাস্তি ও প্রতিদানের সময় বর্ণনা করা হয়েছে---) যখন পৃথিবী (অর্থাৎ 
পৃথিবীর সুউচ্চ অংশ, যথা পাহাড়-পর্বত ইত্যাদি ) চূর্ণ-বিচুর্ণ হবে (ফলে ভুপৃষ্ঠ সমান্তরাল 


ছি পাতাতে ঠা A 1৮৩ 


হয়ে যাবে, যেমন অন্য আয়াতে আছে ৮০ 10 ০ ৩০৮ ৩৪৬১ 517 ) এবং আপনার 


পালনকর্তা ও ফেরেশতাগণ (হাশরের.ময়দানে ) সারিবদ্ধভাবে উপস্থিত হবে। (হিসাব- 
নিকাশের সময় এটা হবে ৷ আল্লাহ্‌ তা'আলার উপস্থিত হওয়ার বিষয়টি আল্লাহ্‌ ব্যতীত 
কেউ জানে না)। এবং সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, সেদিন মানুষ বুঝবে এবং 
এই বোঝা তার ক্রি কাজে আসবে? (অর্থাৎ এখন বুঝলে তার ফোন উপকার হবে না। 
কারণ, সেটা প্রতিদান জগৎ---কর্মজগৎ নয়)। সে বলবে £ হায়, এ জীবনের জন্য যদি 
আমি কিছু অগ্রে প্রেরণ করতাম! সেদিন তার শাস্তির মত শাস্তি কেউ দেবে না এবং 
তার বন্ধনের মত বন্ধন কেউ দেবে না। (অর্থাৎ এমন কঠোর শাস্তি ও বন্ধন দেবেন, যা 
দুনিয়াতে কেউ কাউকে দেয়নি। অতঃপর আল্লাহ্‌র বাধ্য বান্দাদের সম্পর্কে বলা হয়েছে 8) 
হে প্রশান্ত রূহ, € অর্থাৎ যে ব্যক্তি সত্যে বিশ্বাসী ছিল এবং কোন প্রকার সন্দেহ ও 
অস্বীকার করত না। রূহ্‌ সেরা অঙ্গ, তাই রূহ, বলে ব্যক্তিকে বোঝানো হয়েছে )। তুমি 
তোমার পালনকর্তার নিকট ফিরে যাও এমতাবস্থায় যে, তুমি তাঁর প্রতি সন্তষ্ট এবং 


তিনি তোমার প্রতি সন্তস্ট। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। (৫1512 


শব্দের মাঝে তাদের সৎ কর্মসমূহের প্রতি ইঙ্গিত রয়েছে। সৎকর্ষের প্রতি ইঙ্গিত এবং 
শাস্তির কর্মসমূহের বিবরণ দানের কারণ সম্ভবত এই যে, এখানে মন্কাবাসীদেরকে শোনা- 
নোই প্রধান উদ্দেশ্য । তখন মক্কায় এ জাতীয় কর্মের লোক বেশী ছিল)। 


আনুষঙ্গিক জাতব্য বিষয় 


শর্ট (ডিশ 0‏ مس 


এ সূরায় পাঁচটি বস্তুর শপথ করে ان رف لبا لمرما د‎ আয়াতে বণিত বিষয়- 


বস্তুকে জোরদার করা হয়েছে। অর্থাৎ এ দুনিয়াতে তোমরা যা কিছু করছ, তার শাস্তি 
ও প্রতিদান অপরিহার্য ও নিশ্চিত। তোমাদের পালনকর্তা তোমাদের যাবতীয় কাজকর্মের 
প্রতি সতর্ক দৃষ্টি রাখছেন । 

শপথের পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম বিষয় হচ্ছে ফজর অর্থাৎ সোবহে-সাদেকের সময়। 
এখানে প্রত্যেকক দিনের প্রভাতক্কালও উদ্দেশ্য হতে পারে । কারণ, প্রভাতকাল বিশ্বে এক 
মহাবিপ্রব আনয়ন করে এবং আল্লাহ্‌ তা'আলার অপার কুদরতের দিক্ষে পথ প্রদর্শন করে। 
এখানে বিশেষ দিনের প্রভাতকালও বোঝানো যেতে পারে । তফসীরবিদ সাহাবী হযরত 
আলী, ইবনে আব্বাস ও ইবনে যুবায়র (রা) থেকে প্রথম অর্থ এবং ইবনে আব্বাসের এক 








স্রা ফজর ৭৭১ 


রেওয়ায়েত ও হযরত কাতাদাহ্‌ রো) থেকে দ্বিতীয় অর্থ অর্থাৎ মহররম মাসের প্রথম 
তারিখের প্রভাতকাল বণিত হয়েছে। এ দিনটি ইসলামী চান্দ্র বছরের সুচনা । 


কেউ কেউ এর অর্থ নিয়েছেন ঘিলহজ্জ মাসের দশম তারিখের প্রভাতদ্কাল। মুজা- 
হিদ রে) ও ইকরিমা (রা)-এর উক্তি তাই। বিশেষ করে এদিনের শপথ করার কারণ 
এই যে, আল্লাহ্‌ তা“আলা প্রত্যেক দিনের সাথে একটি রান্রি সংযুক্ত করে দিয়েছেন, যা ইসলামী 
নিয়মানুযায়ী দিনের পূর্বে থাকে | একমান্র ইয়াওমুননহর তথা ঘিলহজ্জের দশম তারিখ 
এমন একটি দিন, যার সাথে কোন রানি নেই। কারণ, এর পূর্বের রাত্রি এ দিনের রাত্রি নয় 
বরং আইনত তা আরাফারই রান্রি। এ কারণেই কোন হাজী যদি 'ইয়াওমে-আরাফা 
তথা নবম তারিখে দিনের বেলায় আরাফাতের ময়দানে পৌছতে না পারে এবং রাত্রিতে 
সোবহে সাদেকের পূর্বে কোন সময় পৌছে যায়, তবে তার আরাফাতে অবস্থান সিদ্ধ ও হজ্জ 
স্দ্ধ হয়ে যায় । এ থেকে জানা গেল যে, আরাফা দিবসের রান্রি দু'টি---একটি পূর্বে ও 
একটি পরে এবং “ইয়াওমুন্নহর তথা দশম তারিখের কোন রানি নেই। এদিক দিয়ে এ 
দিনটি সব দিনের তুলনায় বিশেষ শানের অধিকারী ।-€ কুরতুবী ) 


শপথের দ্বিতীয় বিষয় হচ্ছে দশ রান্ত্ি। হযরত ইবনে আব্বাস (রা) ও কাতাদাহ 
এবং মুজাহিদ রর) প্রমুখ তফসীরবিদের মতে এতে ঘিলহজ্জের প্রথম দশ রান্রি বোঝানো 
হয়েছে। কেননা, হাদীসে এসব রান্রির ফযীলত বণিত রয়েছে। রসূলুল্লাহ্‌ (সা) বলেন £ 
ইবাদত করার জন্য আল্লাহ্‌র কাছে যিলহজ্জের দশদিন সর্বোস্তম দিন। এর প্রত্যেক 
দিনের রোযা এক বছর রোযার সমান এবং এতে প্রত্যেক রাস্্রির ইবাদত শবে কদরের 
ইবাদতের সমতুল্য ।-__(মাহহারী ) হযরত জাবের রো) বর্ণনা করেন যে, রসূলুল্লাহ (সা) 


AT سے رص‎ AA 
স্বয়ং )৮ ০ جو-و الفجر و لیا‎ یہ7٦‎ করেছেন, ঘিলহজ্জের দশদিন। হযরত 
4 4 


۱ জগ 


রগ “سی‎ ANA 


ইবনে আব্বাস (রা) বলেন ঃ হযরত মুসা আ)-র কাহিনীতে وا لممنا ها بعشر‎ 2 


এই দশ রাত্রিকেই বোঝানো হয়েছে। কুরতুবী বলেনঃ হযরত জাবের (রা)-এর হাদীস 
থেকে জানা গেল যে, যিলহজ্জের দশ দিন সর্বোত্তম দিন এবং এ হাদীস থেকে জানা গেল যে, 
মূসা (আ)-র জন্যও এই দশ দিনই নির্ধারিত করা হয়েছিল। 
CATA পা A 
وا لو ثر‎ ৮9১ | ০-_এ দু'টি শব্দের আভিধানিক অর্থ যথাক্রমে “জোড়” ও 
“বেজোড় । এই জোড় ও বেজোড় বলে আসলে কি বোঝানো হয়েছে, আয়াত থেকে নিদিস্ট- 
ভাবে তা জানা যায় না। তাই এ ব্যাপারে তফসীরকারগণের উক্তি অসংখ্য। কিন্তু হযরত 


জাবের রো) বণিত হাদীসে রসূলুল্লাহ (সা) বলেন £ 


101 یوم‎ Dl, لو تر یوم عر فک‎ অর্থাৎ ১৮ 5 -এর অর্থ আরাফা 


দিবস, (যিলহজ্জের নবম তারিখ ) এবং ৮৯০ --এর অর্থ ইয়াওমুননহ্‌র ) যিলহজ্জের 
দশম তারিখ )। 


৭৭২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


কুরতুবী এ হাদীসটি উদ্ধৃত করে বলেন £ এটা সনদের দিক দিয়ে এমরান ইবনে 
হুসাইন রো) বণিত হাদীস অপেক্ষা অধিক সহীহ্‌, যাতে জোড় ও বেজোড় নামাযের কথা 
আছে। তাই হযরত ইবনে আব্বাস, ভি (রা) প্রমুখ তফসীরবিদ প্রথমোক্ত তফসীরই 
অবলম্বন করেছেন। 


কোন কোন তফসীরবিদ বলেন £ জোড় বলে সমগ্র সৃম্টজগৎ বোঝানো হয়েছে.। 
কেননা, আল্লাহ্‌ তা'আলা সমস্ত সৃষ্টিকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তিনি বলেন $ 


A Ae ہے ہے‎ 1 ws A 


অর্থাৎ আমি সবকিছু জোড়ায় জোড়া সৃষ্টি‏ و ৬৮‏ کل سیت ১4‏ زو جهن 


করেছিঃ যথা কুফর ও ঈমান, সৌভাগ্য ও দুর্ভাগ্য, আলো ও অন্ধকার, রাত্রি ও দিন, শীত ও 
গ্রীন আকাশ ও পৃথিবী, জিন اف‎ এবং নর ও নারী। এগুলোর বিপরীতে বেজোড় 


رت و 


. ۵ 
একমাত্র আল্লাহ্‌ তা'আলা সত্তার--- ১০০) "هو ال ألا حد‎ 


AD‏ ہ٭ مج و 


যখন সে চলতে‏ 70ھ یی مھ" اذا يسر 


_ খাকে তথা খতম হতে থাকে। এই পাঁচটি শগথ উল্লেখ করার পর আল্লাহ্‌ তা“আলা গ1ফিল 
-ص سے وع دنا‎ | ॥ AT 


মানুষকে চিন্তা-ভাবনা করার জন্য বলেছেন ঃ حجر‎ ও 9 5০৭১০১০৯০৯১ 


-এর শাব্দিক অর্থ বাধা দেওয়া । মানুষের বিবেক মানুষকে মন্দ ও ক্ষতিকর বিষয়াদি থেকে 
বাধাদান করে। তাই )৮৮৯ -এর অর্থ বিবেকও হয়ে থাকে । এখানে তাই বোঝানো 


হয়েছে। আয়াতের অর্থ এই যে, বিবেকবানের জন্য এসব শপথও যথেষ্ট কি না? এই প্রশ্ন 
প্রকৃত পক্ষে মানুষকে গাফলতি থেকে জাগ্রত করার একটি কৌশল । উদ্দেশ্য এই যে, আল্লাহ্‌ 
তাআলার মাহাত্ম্য সম্পর্কে, তাঁর শপথ করে কোন বিষয় বর্ণনা করা সম্পর্কে এবং শপথের 
বিষয়সমূহের মাহাত্ম্য সম্পর্কে সামান্য চিন্তা-ভাবনা করলে যে বিষয়ের জন্য শপথ করা হয়, 
“তার নিশ্চয়তা প্রমাণিত হয়ে যাবে। এখানে যে বিষয়ের জন্য শপথ করা হয়েছে, তা এই 
যে, মানুষের প্রত্যেক কর্মের পরকালে হিসাব হওয়া এবং তার শাস্তি ও প্রতিদান হওয়া সন্দেহ 
ও সংশয়ের উধ্বে। শপথের এই জওয়াব পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি কিন্তু পূর্বাপর 
বর্ণনা থেকে তা বোঝা যায়। পরবর্তী আয়াতসমূহে কাফিরদের উপর আযাব আসার কথা 
বর্ণনা করেও একথা ব্যক্ত করা হয়েছে যে, কুফর ও গোনাহের শাস্তি পরক্কালে হওয়া তো 
স্থিরীকৃত বিষয়ই। মাঝে মাঝে দুনিয়াতেও তাদের প্রতি আযাব প্রেরণ করা হয়। এ 
ক্ষেত্রে তিনটি জাতির আখযাবের কথা উল্লেখ করা হয়েছে--এক. আ'’দ বংশ, দুই. সামূদ 
গোত্র এবং তিন. ফিরাউন সম্পদায়। আ’দ ও সামূদ জাতিদ্রয়ের বংশতালিক্কা উপরের 
দিকে ইরামে গিয়ে এক হয়ে যায়। এভাবে ইরাম শব্দটি আ’দ ও সামুদ উভয়ের বেলায় 
প্রযোজ্য। এখানে শুধু আ”দ-এর সাথে ইরাম উল্লেখ করার কারণ তফসীরের সার-সংক্ষেপে 
বণিত হয়েছে। 


সূরা ফজর 5 ৭৭৩ 


سے کیو ঝি‏ 


٦ ইরাম শব্দ ব্যবহার করে আ’দ-গোত্রের পূর্ববর্তী‏ ۔۔ارم ৬ ১‏ الما د 


বংশধর তথা প্রথম আ’দকে নিদিষ্ট করা হয়েছে। তারা দ্বিতীয় আ'দের তুলনায় আ'দের 
পূর্বপুরুষ ইরামের নিকটতম বিধায় তাদেরক্ষে আ’দে-ইরাম শব্দে ব্যক্ত করা হয়েছে । 


তাদেরকেই এখানে دم‎ 1 ১৩ শব্দ দ্বারা এবং সুরা নজ্‌ মে 5901 ১৩ শব্দ দ্বারা বর্ণনা 


+ eA ۳ 
করা হয়েছে। এখানে তাদের বিশেষণে বলা হয়েছে ঃ ০৯)1 ৬১ 1১--০৬৪ ও ০৮ শব্দের 


سے 


অর্থ স্তস্ত। তারা অত্যন্ত দীর্ঘকায় জাতি ছিল বিধায় তাদেরকে ৩ (৩৯%)1 ৬১1১ বলা হয়েছে। 
এই আ’দ জাতি দৈহিক গঠন ও শক্তি-সাহসে অন্য সব জাতি থেকে স্বতন্ত্র ছিল। কোরআন 


ALAS AT 


পাক তাদের এই স্বাতন্ত্য অত্যন্ত পরিষ্কার ভাষায় ব্যক্ত করতে গিয়ে বলেছে ঃ 4 ৮ 


‘SA 


১ ss منلها‎ ٤6 এমন দীর্ঘকায় ও শক্তিশালী জাতি ইতিপূর্বে পৃথিবীতে সৃজিত হয়নি। 


এতদসত্ত্বেও কোরআন তাদের দেহের মাপ অনাবশ্যক বিবেচনা করে উল্লেখ করেনি । ইসরাইলী 
রেওয়ায়েতসমূহে তাদের দৈহিক্ষ গঠন ও শক্তি সম্পর্কে অদ্ভুত ধরনের কথাবার্তা বণিত 
আছে। হযরত ইবনে আব্বাস রো) ও মুকাতিল (র) থেকে তাদের উচ্চতা বার হাত তথা ১৮ 
ফুট বণিত আছে। বলা বাহুল্য, তাঁরা ইসরাইলী রেওয়ায়েতদুষ্টেই একথা বলেছেন। 


কোন কোন তফসীরবিদ বলেনঃ ইরাম আ*দ তনয় শাদ্দাদ নিমিত বেহেশতের নাম। 
এরই বিশেষণ د‎ ৬৩৯) ৬১ 1-কেননা, এই অনুপম প্রাসাদটি বহ স্তস্তের উপর দণ্ডায়মান 


এবং স্বর্ণনরৌপ্য ও মণিমুস্ত দ্বারা নিমিত ছিল, যাতে মানুষ পরকালের বেহেশতের পরিবর্তে 
এই নগদ বেহেশতকে পছন্দ করে নেয়। কিন্তু এই বিরাট প্রাসাদের নির্মাণ কাজ সমাপ্ত 

হওয়ার পর যখন শাদ্দাদ সভাসদ সমভিব্যাহারে এ বেহেশতে প্রবেশ করার ইচ্ছা করল, 
তখনই আল্লাহ্‌র পক্ষ থেকে আযাব নাযিল হল। ফলে সবাই ধ্বংস এবং কৃত্রিম বেহে- 
শতও ধুলিসাৎ হয়ে গেল ।-_-(কুরতুবী ) এ তফসীরের দিক দিয়ে আয়াতে আ+দ 5 
একটি বিশেষ আযাব বণিত হয়েছে, যা শাদ্দাদ নিমিত বেহেশতের উপর নাযিল হয়েছে। প্রথম 
তফসীর অনুযায়ী এতে আদ গোন্ত্রের সমস্ত আযাবের কথাই বণিত হয়েছে। 


LATA ATA ھ‎ 


১৬; الا‎ এ ০১০১ ০91 শব্দটি ১ ১-এর বহুবচন। এর 


অর্থ ۳ ۳ ফিরাউনকে রাকা বলার বিভিন্ন কারণ তফসীরবিদগণ বর্ণনা 
: করেছেন। তফসীরের সার-সংক্ষেপে বণিত হয়েছে যে, এই শব্দের মধ্যে তার জুলুম-নিপীড়ন ও 
শাস্তির বর্ণনা রয়েছে। অধিকাংশ তফসীরবিদের মতে এ কারণই প্রসিদ্ধ। ফিরাউন যার প্রতি 
কুপিত হত, তার হস্তপদ চারটি কীলকে বেঁধে অথবা চার হাতপায়ে কীলক্ মেরে রৌদ্রে শুইয়ে 


৭৭৪ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


দিত এবং তার দেহে সর্প, বিচ্ছ ছেড়ে দিত। কোন কোন তফসীরবিদ এ প্রসঙ্গে ফিরাউনের 
স্ত্রী আছিয়ার ঈমান প্রকাশ করা এবং ফিরাউন কর্তৃক তাঁকে এ ধরনের শান্তি দেওয়ার দীর্ঘ 
কাহিনী বর্ণনা করেছেন ।---€ মাযহারী ) 


ন্ট লা রনি ও FR A DB 


٦ ও ফিরাউন গোল্পের‏ ا দ,‏ اب سب (৫১০‏ 0 بک سو ১০৮‏ اپ ب 


বর্ণনা প্রসঙ্গে তাদের আযাবকে কশাঘাতের শিরোনামে ব্যক্ত করা হয়েছে। এতে‏ سے 
ইঙ্গিত রয়েছে যে, কশাঘাত যেমন দেহের বিভিন্ন অংশে হয়, তেমনি তাদের উপরও বিভিন্ন‏ 
প্রকার আযাব নাযিল করা হয়।‏ 


ডে‏ ے ری ےے 


০০০ تا ن ربک لبا‎ ও مر صف‎ শব্দের অর্থ সতর্ক দৃষ্টি রাখার 


_ ঘঁটি,যাকোন উচ্চ স্থানে স্থাপিত হয়ে থাকে । আয়াতের উদ্দেশ্য এই যে, আল্লাহ্‌ তা“আলা 
প্রতিটি লোকের প্রতিটি ক্রিয়া-কর্ম ও গতিবিধির উপর দৃষ্টি রাখছেন এবং সবাইকে প্রতিদান 
ও শাস্তি দেবেন। কোন কোন তফসীরবিদ এ বাক্যকে পূর্বোক্ত শপথ বাক্যসমূহের জওয়াব 
সাব্যস্ত করেছেন। | | 
দুনিয়াতে জীবনোপকরণের বাহুল্য ও স্বল্পতা আল্লাহ্‌র কাছে প্ররিয়্পান্ত ও প্রত্যাখ্যাত 


SF OA A তি ৮৮ 


হওয়ার আলামত নয় : ৬) ৬৯১1 ৬৩ ৩--আয়াতে আসলে কাফির ইনসান 


বোঝানো হয়েছে। কিন্তু ব্যাপক অর্থে সেসব মুসলমানও এর অন্তভূক্ত যারা নিম্নরূপ 
ধারণায় লিপ্ত ۱ 

আল্লাহ্‌ তা'আলা যখন কাউকে জীবনোপকরণে সমৃদ্ধি ও স্বাচ্ছন্দ্য, ধনসম্পদ ও 
সুস্বাস্থ্য দান করেন, তখন শয়তান তাকে দু'টি ভ্রান্ত ধারণায় লিপ্ত করে দেয়--এক" সে মনে 
করতে থাকে যে, এটা আমার ব্যক্তিগত প্রতিভা, গৃণগরিমা ও কর্ম 2۳۳275 অবশ্যম্ভাবী 
ফলশ্ুতি, যা আমার লাভ করাই সঙ্গত। আমি এর যোগ্যপান্ত্র। দুই, আমি আল্লাহ্‌র 
কাছেও প্রিয়পান্র। যদি প্রত্যাখ্যাত হতাম, তবে তিনি আমাকে এসব নিয়ামত দান করতেন 
না। এমনিভাবে কেউ অভাব-অনটন ও দারিদ্র্যের সম্মুখীন হলে একে আল্লাহ্‌র কাছে 
প্রত্যাখ্যাত হওয়ার দলীল মনে করে এবং তাঁর প্রতি এ কারণে কৃদ্ধ হয় যে, সে অনুগ্রহ 
ও সম্মানের পান্ত্র ছিল কিন্ত, তাকে অহেতুক লাঞ্ছিত ও হেয় করা হয়েছে। কাফির ও 
মুশরিকদের মধ্যে এ ধরনের ধারণা বিদ্যমান ছিল এবং কোরআন পাক কয়েক জায়গায় 
তা উল্লেখও করেছে। কিন্তু পরিতাপের বিষয় এই যে, আজকাল অনেক মুসলমানও এ 
বিভ্রান্তিতে লিগ্ত রয়েছে। আল্লাহ তা'আলা -আলোচ্য আয়াতসমূহে এ ধরনের লোকদের 


০00৮. 
অবস্থাই উল্লেখ করেছেন ঃ ১5 অর্থাৎ তোমাদের এ ধারণা সম্পূর্ণ ভ্রান্ত ও ভিত্তিহীন । 


দ্রুনিয়াতে জীবনোপকরণের স্বাচ্ছন্দ্য সৎ ও আল্লাহ্‌র প্রিয়পান্ত্র হওয়ার আলামত নয়, তেমনি 
অভাব-অনটন ও দারিদ্র্য প্রত্যাখ্যাত ও লাঞ্ছিত হওয়ার দলীল নয় বরং অধিকাংশ 
ক্ষেত্রে ব্যাপার সম্পূর্ণ উল্টো হয়ে থাকে। খোদায়ী দাবী করা সত্ত্বেও ফিরাউনের কোনদিন 


সূরা ফজর ৭৭৫ 


মাথা ব্যথাও হয়নি, অপরপক্ষে কোন কোন পয়গম্ধরকে শন্ুরা করাত দিয়ে চিরে 
দ্বিখণ্ডিত করে দিয়েছে । রসূলে করীম সো) বলেছেন, মুহাজিরগণের মধ্যে যারা দরিদ্র 
ও নিঃস্ব ছিল, তারা ধনী মুহাজিরগণ অপেক্ষা চল্লিশ বছর আগে জান্নাতে যাবে 1 
(মাযহারী) অন্য এক হাদীসে আছে আল্লাহ্‌ তা'আলা যে বান্দাকে ভালবাসেন, তাকে দুনিয়া 
থেকে এমনভাবে বাঁচিয়ে রাখেন, যেমন তোমরা রোগীকে পানি থেকে বাঁচিয়ে রাখ ।-- 
(মাযহারী ). 


ইয়াতীমের জন্য ব্যয় করাই যথেষ্ট নয়, তাকে সম্মান করাও জরুরী ঃ এরপর 
et AS ص ده‎ 


কাফিরদের কয়েকটি মন্দ অভ্যাস বর্ণনা করা হয়েছে। ৮৬ مون‎ I ৯ অর্থাৎ 


তোমরা ইয়াতীমকে সম্মান ক্র না। এখানে আসলে বলা উদ্দেশ্য এই যে, তোমরা ইয়াতীম- 
দের প্রাপ্য আদায় কর না এবং তাদের প্রয়োজনীয় ব্যয় বহন কর না। কিন্তু ‘সম্মান 
কর না” বলার মধ্যে ইঙ্গিত রয়েছে যে, ইয়াতীমদের প্রাপ্য আদায় এবং তাদের ব্যয়- 
ভার বহন করলেই তোমাদের যৌক্তিক, মানবিক ও আল্লাহ্‌ প্রদ্ত ধনসম্পদের কৃতঙ্তা 
সম্পফিত দায়িত্ব পালিত হয়ে যায় না বরং তাদেরকে সম্মানও করতে হবে; নিজেদের 
সন্তানদের মৃকাবিলায় তাদেরকে হেয় মনে করা যাবে না। কাফিররা যে দুনিয়ার সুখ- 
স্বাচ্ছন্দ্যকে সম্মান এবং অভাব-অনটনক্ষে অপমান মনে করত, এটা বাহ্যত তারই 
জওয়াব। এখানে বলা হয়েছে যে, তোমরা কোন সময় অভাব-অনটনের সম্মুখীন لے‎ 
তা এ কারণে হয় যে, তোমরা ইয়াতীমের ন্যায় দয়াযোগ্য বালক-বালিকাদের প্রাপ্যও আদায় 


৫1 প পাতা 


কর না। তাদের দ্বিতীয় মন্দ অভ্যাস হল ঃ ولا تحضون علی‌طعا م امسن‎ 


অর্থাৎ তোমরা নিজেরা তো গরীব-মিসকীনক্ষে অন্নদান করই না, পরন্ত অপরকেও এ কাজে 
উৎসাহিত কর না। এতেও ইঙ্গিত রয়েছে যে, ধনী-ও বিস্তশালীদের উপর যেমন গরীব- 
মিসকীনের হক আছে, তেমনি খারা দান করার সামর্থ্য রাখে না, তাদের উপরও হক 
আছে যে, তারা অপরকে এ বিষয়ে উৎসাহিত করবে। 


লি‏ 06153" صے ۰ مر ت 


তৃতীয় মন্দ অভ্যাস এই যে, کل لما‎ 1 ৬ 1101 ws ১ এ---অর্থাৎ 


তোমরা হারাম ও হালাল সবরকম ওয়ারিশী সম্পত্তি একত্র করে খেয়ে ফেল এবং নিজের 
অংশের সাথে অপরের অংশও ছিনিয়ে নাও। সবরকম হালাল ও হারাম ধনসম্পদ ود‎ 
করা নাজায়েয কিন্তু এখানে বিশেষভাবে ওয়ারিশী সম্পত্তির কথা উল্লেখ করার কারণ সম্ত- 
বত এইযে, ওয়ারিশী সম্পত্তির দিকে বেশী দৃষ্টি রাখা ও তার পেছনে লেগে থাকা ভীরুতা 
ও কাপুরুষতার লক্ষণ । এ ধরনের লোক ম্বতভোজী জন্তদের মতই তাকিয়ে থাকে, কবে 
সম্পত্তির মালিক মরবে এবং তারা সম্পত্তি ভাগ-বাটোয়ারা করে নেবার সুযোগ পাবে । 
যারা কৃতী পুরুষ, তারা নিজেদের উপার্জনেই সন্তুষ্ট থাকে এবং ম্বৃতদের সম্পত্তির প্রতি 
লোল্পদুষ্টি নিক্ষেপ করে না। 


৭৭৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


مھ ر۔ ۔ وچ 3 


চতুর্থ মন্দ অভ্যাস হচ্ছে ঃ ৩৯ ৬৯60০ 5854 অর্থাৎ ভোমরা ধন- 


সম্পদকে অত্যধিক ভালবাস । অত্যধিক বলার মধ্যে ইঙ্গিত রয়েছে যে, ধনসম্পদের ভাল- 
বাসা এক পর্যায়ে নিন্দনীয় নয় বরং মানুষের জন্মগত তাগিদ। তবে সীমা ছাড়িয়ে যাওয়া 
এবং তাতে মজে যাওয়া নিন্দনীয় । কাফিরদের এসব মন্দ অভ্যাস বর্ণনা করার পর 
আবার আসল বিবয়বস্ত পরকালের প্রতিদান ও শাস্তির কথা বণিত হয়েছে । এ প্রসঙ্গ প্রথমে 
কিয়ামত আগমনের কথা বলা হয়েছে । 


Be এ وھ مر‎ 


০৩১ Sls ১ -এর শাব্দিক অর্থ কোন বস্তুকে আঘাত‏ الا رض د کا د کا 


করে ভেঙ্গে দেওয়া । এখানে কিরানতের ভূকম্পন বোঝানো হয়েছে যা পর্বতমালাক্ষে ভেঙ্গে 
r سر‎ | 
চুরমার করে দেবে । ৮০১ ৮০ রারবার বলায় ইঙ্গিত হয়েছে যে, কিয়ামতের ভূকম্পন 


একের পর এক অব্যাহত থাকবে। 


পাতা‏ ہ ہر ق سس سر ں ৮ ভু ৫2 পলা‏ چخ 


এ 8) £৮ 5-অর্থাৎ আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ‏ الملک صفا صفا 


সারিবদ্ধভাবে হাশরের ময়াদানে আগমন করবেন। আল্লাহ তা'আলা 6ء‎ আগমন 
Aad ১ বাকা পান 


করবেন, তা তিনি ব্যতীত কেউ জানে না। কও ১০ 93 ৫৪8% 9 অৰ্থাৎ সেদিন 


س ص 
জাহান্নামকে আনা হবে অর্থাৎ সামনে উপস্থিত করা হবে। এর উদ্দেশ্য কি এবং কিভাবে‏ 
জাহাম্নামকে হাশরের ময়দানে আনা হবে, তার স্বরূপ আল্লাহ্‌ তা'আলাই জানেন। তবে‏ 
বাহ্যত বোঝা যায় যে, সপ্তম পুথিবীর গভীরে অবস্থিত জাহান্নাম তখন দাউ দাউ TI TT‏ 
উঠবে এবং সব সমুদ্র অগ্নিময় হয়ে তাতে শামিল হয়ে যাবে । এভাবে জাহান্নাম হাশরের‏ 
আঙিনায় সবার সামনে এসে যাবে । ۰‏ 


w حم‎ bee و‎ পক A ول‎ 0. end 


০-এর অর্থ এখানে‏ کر و مذ پتذ کر ا نسا ن و انی ل الذ كرى 


বুঝে আসা । অর্থাৎ কাফির মানুষ সেদিন বুঝতে পানে দুনিয়াতে তার কি করা উচিত 
ছিল আর সেকি করেছে। কিন্তু তখন এই বুঝে আসা নিষ্ফল হবে। কেননা পরকাল কর্ম- 


A و‎ f BZA lA مسج‎ 


জগৎ নয়- প্রতিদান জগৎ্। অতঃপর সে پا لھتنی قد مت لیا تی‎ 8 ۱ 


ব্যক্ত করবে যে, হায় ! আমি যদি দুনিয়াতে কিছু সৎকর্ম করতাম ! কিন্ত কুফর ও শিরকের 
শাস্তি সামনে এসে যাওয়ার পর এ আকাঙ্ক্ষায় কোন লাভ নেই। এখন আযাব ও পাকড়াও- 
য়ের সময়। আল্লাহ তা'আলার পাকড়াওয়ের মত কঠিন পাকড়াও কারও হতে পারে না। 
অতঃপর মুমিনদের সওয়াব ও জান্নাতে প্রবেশের কথা বলা হয়েছে। 


সুরা ফজর ৭৭৭ 


তা‏ موق و , HASTA‏ جس و 


১০০৮০) ১৫ 1 ও __এখানে মুমিনদের 75 نفس مطمئنة‎ 


অর্থাৎ সে আত্মা, যে আল্লাহ্‌র স্মরণ ও আনু-‏ 70 ہم 
গত্যের দ্বারা প্রশান্তি লাভ করে এবং তা না করলে অশান্তি ভোগ করে । সাধনা ও অধ্যব-‏ 
সায়ের মাধ্যমে মন্দস্বভাব ও হীনমন্যতা দূর করেই এই স্তর অর্জন করা যায়। আল্লাহ্‌র‏ 
এরূপ 7 মজ্জার সাথে একাকার হয়ে যায়। সম্বোধন করে‏ فان আনুগত্য, যিকির ও‏ 


و 


বলা হয়েছে چعی الى رہ بک‎ ) 1_--অর্থাৎ নিজের পালনকর্তার দিকে ফিরে যাও । 


سی سے میس 


ফিরে যাওয়া বাহ দ্বারা বোঝা যায় যে, তার প্রথম বাসস্থানও পালনকর্তার কাছে ছিল। 
সেখানেই ফিরে যেতে বলা হচ্ছে। এতে সে হাদীসের সমর্থন রয়েছে যাতে বলা হয়েছে যে, 
ম্‌’মিনগণের আত্মা তাদের আমলনামাসহ সপ্তম আকাশে আরশের ছায়াতলে অবস্থিত 
ইল্লিয়টীনে থাকবে । সমস্ত আত্মার আসল বাসস্থান সেখানেই। সেখানে থেকে এনে মানব দেহে 
প্রবিষ্ট করানো হয় এবং মৃত্যুর পর সেখানেই ফিরে যায়। 


ADL ন‏ ر 


8৮5 81ک( اضیة یر‎ এ আত্মা আল্লাহ্‌র প্রতি তাঁর چم‎ ও আইনগত 


বিধি-বিধানে সন্তুষ্ট এবং আল্লাহ্‌ তা'আলাও তার প্রতি সন্তস্ট। কেননা, বান্দার সন্ভম্টির 
দ্বারাই বোঝা যায় যে, আল্লাহ্‌ তার প্রতি সন্তুষ্ট না হলে বান্দা আল্লাহ্‌র ফয়সালার সম্ভ্ট 
হওয়ার তওফীকই পায় না। এমনি আত্মা মৃত্যুকালে মৃত্যতেও সন্তুষ্ট ও আনন্দিত হয় । 
হযরত ওবাদা ইবনে সামেত (রা) বণিত এক হাদীসে রসূলুল্লাহ সো) বলেন £ 


سی احب لقاء اللہ | حب اللہ لقائۂ 3 ৩) 4 ৬) 41 9৩) 575 ০%‏ ق 


অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ্‌ তাআলার সাথে সাক্ষাতকে পছন্দ করে, আল্লাহ্‌ >9 
তার সাথে সাক্ষাৎকে পছন্দ করেন। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ্‌ তাআলার সাথে 
সাক্ষাৎকে অপছন্দ করে, আল্লাহ তা"আলাও তার সাক্ষাৎকে পছন্দ করেন। এই হাদীস 
শুনে হযরত আয়েশা (রা) বললেন ঃ আল্লাহ্‌র সাথে সাক্ষাৎ তো মৃত্যুর মাধ্যমেই হতে 
পারে। কিন্তু মৃত্য আমাদের অথবা কারও পছন্দনীয় নয়। রসুলুল্লাহ্‌ সো) বললেন ٤ 
আসল ব্যাপার তা নয়। প্রকৃতপক্ষে মু'মিন ব্যক্তিকে মৃত্যুর সময় ফেরেশতাদের মাধ্যমে 
আল্লাহ্‌র সন্তুষ্টি ও জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, যা শুনে মৃত্যু তার কাছে অত্যধিক প্রিয় 
বিষয় হয়ে যায়। এমনিভাবে মৃত্যুর সময় কাফিরের সামনে আযাব ও শাস্তি উপস্থিত করা 
হয়। ফলে তখন তার কাছে মৃত্যুর চেয়ে অধিক মন্দ ও অপছন্দনীয় কোন বিষয় মনে হয় 
না।---(মাযহারী ) সারকথা বর্তমানে যে মানুষমাত্রই মৃত্যুকে অপছন্দ করে, তা ধর্তব্য নয় 
বরং আত্মা নির্গত হওয়ার সময়ে ষে ব্যক্তি মৃত্যুতে এবং আল্লাহ্র সাথে সাক্ষাতে সন্তুষ্ট 


থাকে, আল্লাহ তা'আলাও তার প্রতি সন্তস্ট থাকেন। ৬৮৩ )০ 8851) -এর মর্ম তাই। 
৯৮--" 


৭৭৮ তফসীরে মা"আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


A FAL 


৪৬ ১ উ- প্রশান্ত আত্মাক সম্বোধন করে বলা হবে, আমার‏ نی عبا دی 


বিশেষ বান্দাদের কাতারভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ কর। এ আদেশ হতে 
ইঙ্গিত পাওয়া যায় যে, জান্নাতে প্রবেশ করা ধর্মপরায়ণ সৎ বান্দাদের অন্তর্ভু ক্তু হওয়ার উপর 
নির্ভরশীল। তাদের সাথেই জান্নাতে প্রবেশ করা যাবে। এ থেকে জানা যায় যে, যারা দুনিয়াতে 
ধামিক ও সকর্মপরায়ণ লোকদের সঙ্গ ও সংসর্গ অবলম্বন করে, তারা যে তাদের সাথে 
জান্নাতে যাবে, এটা তারই আলামত । এ কারণেই হযরত সোলায়মান (আ) দোয়া প্রসঙ্গে 


পট ছি পা AL শে‏ ہس 


বলেছিলেন ঃ ৮০) ৩আ ০৫০৩৮০০৩৯০৪ و ادخلفی‎ এবং ইউসুফ 


“A ہ ت‎ A تم‎ 
(আ) দোয়া করতে গিয়ে বলেছিলেন 8 (৯৯১০১ با‎ "এস? এতে বোঝা 


গেল, সৎসংসর্গ একটি মহানিয়ামত, যা পয়গম্থরগণও উপেক্ষা করতে পারেন না। 
٠ سے ۸ 3 ۸ سے‎ 


sie ی-وا دخلی‎ 57165 তা‘আলা জাম্নাতের প্রতি সম্মান প্রদর্শনার্থ 


“আমার জান্নাত” বলেছেন। এতে ইঙ্গিত পাওয়া যায় যে, জান্নাত কেবল চিরন্তন সুখ-শাপ্তির 
আবাসস্থলই নয় বরং সর্বোপরি এটা আল্লাহ্র সন্ভষ্টির স্থান । 


আলোচ্য আয়াতসমূহে বণিত মু'মিনগণকে আল্লাহ্‌ তা'আলার সম্মানসূচক এ সম্বোধন 
কখন হবে, সে সম্পর্কে কোন ফোন তফসীরকার বলেন, কিয়ামতে হিসাব-নিকাশের পর এ 
সম্বোধন হবে। আয়াতসমূহের পূর্বাপর বর্ণনার দ্বারাও এর সমর্থন হয়। কারণ, পৃর্বোল্লিখিত 
কাফিরদের আযাব কিয়ামতের পরেই হবে। এ থেকে বোঝা যাচ্ছে যে, মুমিনদের প্রতি 
এ সম্বোধনও তখনই হবে। কেউ কেউ বলেনঃ এ সম্বোধন মৃত্যুর সময় দবনিয়াতেই 
হয়। অনেক হাদীসও এর পক্ষে সাক্ষ্য দেয়। তাই ইবনে কাসীর বলেছেন £ উভয় 
সময়েই মুমিনদের আত্মাকে এই সম্বোধন করা হবে-মৃত্যুর সময়েও এবং কিয়ামতেও । 

যেসব হাদীস থেকে মৃত্যুর সময় সম্বোধন হবে বলে জানা যায়, তন্মধ্যে একটি হচ্ছে 
পূর্বোল্লিখিত ওবাদা ইবনে সামেত (রা)-এর হাদীস। অপর একটি হাদীস হযরত আবু, 
হুরায়রা রো) থেকে মসনদে আহমদ, নাসায়ী ও ইবনে মাজায় বণিত আছে, যাতে 
রস্লুল্লাহ, (সো) বলেন ঃ যখন মু*মিনের মৃত্যুর সময় আসে, তখন রহমতের ফেরেশতা সাদা 


রেশমী বস্ত্র সামনে রেখে তার আত্মাকে সম্বোধন করে ৪৮৩) آخر جی رانپة‎ 
بل‎ 
40০0৯ روح الد ور‎ 91 অর্থাৎ তুমি আল্লাহ্‌র প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ্‌ তোমার 


প্রতি সন্তুষ্ট---এমতাবস্থায় তুমি এ দেহ থেকে বের হয়ে আস। এই বের হওয়া হবে 
আল্লাহ্‌র রহমত এবং জান্নাতের চিরন্তন সুখের নে | ۳ ইবনে আব্বাস (রা) বলেন 8 


আমি একদিন রসুলুল্লাহ্‌ সো)-র সামনে ৪০) | پا ! یتھا] سس‎ 8 


সূরা ফজর ৭৭৯ 


পাঠ ক্লুরলাম। হযরত আবু বকর রো) মজলিসে উপস্থিত ছিলেন। তিনি বললেন £ 
ইয়া রসূলুল্লাহ ! এটা কি চমৎকার সম্বোধন ও সম্মান প্রদর্শন ! রসূলুল্লাহ্‌ (সা) বললেন 8 
শুনে রাখুন, মৃত্যুর পর ফেরেশতা আপনাকে এই সম্বোধন করবে ।---€(ইবনে কাসীর ) 


কয়েকটি আশ্চর্যজনক ঘটনা £ হযরত সায়ীদ ইবনে জুবায়র (রা) বলেন ঃ তায়েফ 
নগরে হযরত ইবনে আব্বাস (রা)-এর ইন্তিকাল হয়। জানাযা প্রস্তুত হওয়ার পর সেখানে 
একটি পাখী এসে উপস্থিত হল যার অনুরূপ পাখী কখনও দেখা যায়নি। অতঃপর পাখীটি 
শবাধারে ঢুকে পড়ল। এরপর কেউ তাকে বের হতে দেখেনি । অতঃপর মৃতদেহ কবরে 


পাটি তারা 


নামানোর সময় কবরের এক পাশ থেকে একটি অদৃশ্য কণ্ঠ پا 8281 الس‎ 


“ASA‏ ال 


পাঠ করল । সবাই তালাশ করল কিন্তু কে পাঠ করল, তার কোন‏ 3191( المطمکفه 


হদিস পাওয়া গেল না।----( ইবনে কাসীর ) 


ইমাম হাফেয তিবরানী “কিতাবুল আজায়েব' গ্রন্থে ফাত্তান ইবনে রুযাইনের একটি 
ঘটনা উদ্ধৃত করেছেন। ফাত্তান ইবনে রুযাইন বলেন £ একবার রোমদেশে আমরা বন্দী 
হয়ে সেখানকার বাদশাহের সামনে নীত হলাম । এই কাফির বাদশাহ আমাদের উপর তার 
ধর্ম অবলম্বন করার জন্য জোর-জবরদত্তি চালাল। সে বলল ঃ যে কেউ আমার ধর্ম অবলম্বন 
করতে অস্বীকার করবে, তার গর্দান উড়িয়ে দেওয়া হবে। আমাদের মধ্যে তিন ব্যক্তি 
প্রাণের ভয়ে ধর্মত্যাগী হয়ে বাদশাহের ধর্ম অবলম্বন করল। চতুর্থ ব্যক্তি বাদশাহের সামনে 
নীত হল। সে তার ধর্ম অবলম্বন করতে অস্বীকার করল । সেমতে তার গর্দান কেটে মস্তকটি 
নিকটবর্তী একটি নহরে নিক্ষেপ করা হল। তখন মস্তকটি পানির গভীরে চলে গেল বটে 


কিন্ত পরক্ষণেই পানির উপরে ভেসে উঠল এবং তাদের দিকে চেয়ে E নাম নিয়ে 
eI سے‎ 


বলতে লাগল, আল্লাহ্‌ তা'আলা বলেছেন £ اٴجعی الى‎ ৩৪ ০1 یا ایتها‎ 


A D/A IFA A 255 ৩69 AB Zr ٭ہ‎ 


এরপর‏ ر بک )9 hyd ye‏ ناد خلی فی عباد ی وا ۵ خلی جنلی 


মস্তকটি আবার পানিতে ডুবে গেল। 

উপস্থিত সবাই এই বিস্ময়কর ঘটনা দেখল ও শুনল । সেখানকার খুস্টানরা এ 
ঘটনা দেখে প্রায় সবাই মুসলমান হয়ে গেল। ফলে বাদশাহের সিংহাসন কেপে উঠল । ধর্ম- 
ত্যাগী তিন ব্যক্তি আবার মুসলমান হয়ে গেল। অতঃপর খলীফা আবু জাফর মনসূর আমা- 
দেরকে বাদশাহর কবল থেকে মুক্ত করে আনেন।--(ইবনে কাসীর ) 


سو ر 8 البلد 
স্‌রা বালাদ‏ 
HIT NAVI $ ২০ আয়াত।‏ 
س 
rs S‏ نوات جل ھا الیک 6 و والں رما وان کج 
৫০12 6-তি ৫৫৮ 4৫4০‏ ج الم بل له 
OLE‏ لسکا رفن হেরে ক্যা‏ 
১৬82৮‏ ما جهن کم از ده نیزر 
TEBE HAE HIS ABUSE OAL ES‏ 
ELS SEA SBE ASUS GG‏ 
SAGE Lal rb CG BA GANS O HAY co‏ 
هم BELGE‏ 
a অসীম দয়াল আল্লাহ্‌র নামে শুরু‏ 


(১) আমি এই নগরীর শপথ করি (২) এবং এই নগরীতে আপনার উপর কোন 
প্রতিবন্ধকতা নেই । (৩) শপথ জনকের ও যা জন্ম দেয়, (8) নিশ্চয় আমি মানুষকে 
শ্রম-নিভভররূপে সৃষ্টি করেছি । (৫) সে কি মনে করে যে, তার উপর কেউ ক্ষমতাবান 
হবে না? (৬) সে বলে ঃ আমি প্রচুর ধনসম্পদ ব্যয় করেছি ! (৭) সে কি মনে করে 
যে, তাঁকে কেউ দেখেনি £ (৮) আমি কি তাকে দেইনি চক্ষুদয়, (৯) জিহবা ও ওজ্ওদ্বয় ? 
(১০) বস্তুত আমি তাকে দু'টি পথ প্রদর্শন করেছি । (১১) অতঃপর সে ধর্মের ঘাঁটিতে 
প্রবেশ করেনি। (১২) আপনি জানেন, নে ঘাঁটি কি? (১৩) তা হচ্ছে দাসমুক্তি - 


সূরা বালাদ ৭৮১ 


(১৪) অথবা দুতিক্ষের দিনে অল্নদান (১৫) এতীম আত্মীয়কে (১৬) অথবা ধূলি-ধুসরিত 
মিসকীনকে (১৭) অতঃপর তাদের অন্তভূক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে 
উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার । (১৮) তারাই লৌভাগ্যশালী। (১৯) আর 
যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা । (২০) তারা অগ্নিপরিবেষ্টিত 
অবস্থায় বন্দী থাকবে। 


তীরের সার-সংক্ষেপ 


আমি এই (মক্কা) নগরীর শপথ করি এবং [ শপথের জওয়াব বলার পুর্বে রসূলুল্লাহ 
(সা)-র জন্য একটি সুসংবাদ ঘোষণা করা হয়েছে যে ] আপনার জন্য এ নগরীতে যুদ্ধবিগ্রহ 
জায়েয হবে। (সেমতে মস্কা বিজয়ের দিন তাঁর জন্য যুদ্ধ হালাল করে দেওয়া হয়েছিল৷ 
হেরেমের বিধানাবলী অপ্রযোজ্য করে দেওয়া হয়েছিল)। শপথ জনকের এবং যা জন্ম দেয় ۱ 
[সমস্ত সন্তানের পিতা আদম (আ)। অতএব এভাবে আদম ও বনী-আদম সবারই শপথ হয়ে 
গেল। অতঃপর শপথের জওয়াব বলা হয়েছে] আমি মানুষকে খুব শ্রমনির্ভর করে সৃষ্টি 
করেছি। (সেমতে মানুষ সারা জীবন অসুখে-বিসুখে, কম্টে ও চিত্তাভাবনায় অধিকাংশ 
সময় লিপ্ত থাকে । এর ফলে তার মধ্যে অক্ষমতা ও অপারক মনোভাব থাকা উচিত ছিল। 
সে নিজেকে বিধি-লিপির বেড়াজালে আবদ্ধ মনে করত এবং আল্লাহর আদেশের অনুসারী 
হত। কিন্তু কাফির মানুষ সম্পূর্ণ ভ্রান্তিতে পড়ে রয়েছে । অতএব ) সে কি মনে করে যে, তার 
উপর কেউ ক্ষমতাবান হবে না? (অর্থাৎ সে কি নিজেকে আল্লাহ্‌র কুদরতের বাইরে মনে 
করেই এমন ভ্রান্তিতে পড়ে রয়েছে 2) সে বলেঃ আমি প্রচুর ধনসম্পদ ব্যয় করেছি । 
(অর্থাৎ একে তো স্পর্ধা দেখায়, তার উপর রসূলের শন্তুতা ও ইসলামের বিরোধিতায় ধন- 
সম্পদ ব্যয় করাকে গর্বের বিষয় মনে করে । এরপর প্রচুর ধনসম্পদের বলে মিথ্যাও বলে)। 
সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি £ [ অর্থাৎ আল্লাহ্‌ অবশ্যই দেখছেন এবং তিনি 
জানেন যে, পাপ কাজে ব্যয় করেছে। সুতরাং এজন্য শাস্তি দেবেন । এছাড়া পরিমাণও 
দেখেছেন যে, প্রঢুর নয়। এটা যেকোন কাফিরের অবস্থা। তখন রসূলুলাহ সো)-র ۲ 
তাই বলত এবং করত। মোট কথা, কাফির ব্যক্তি দুঃখ কষ্টের দ্বারা প্রভাবান্বিত হয়নি এবং 
অনুগ্রহ ও নিয়়ামতের দ্বারাও হয়নি, যা অতঃপর বণিত হয়েছে ]। আমি কি তাকে 555951 
জহ্‌বা ও ওগ্ঠদ্বয় দেইনি £ অতঃপর তাকে ভাল ও মন্দ দু'টি পথই বলে দিয়েছি যাতে ক্ষাতি- 
কর পথ থেকে বেঁচে থাকে এবং লাভের পথে চলে। এর পরিপ্রেক্ষিতেও আল্লাহ্‌র বিধানাবলীর 
অনুসারী হওয়া উচিত ছিল কিন্তু সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি । (ধর্মের কাজ 
কষ্টসাধ্য বিধায় একে ঘাটি বলা হয়েছে )। আপনি কি জানেন, সে ধাঁটি কি? তা হচ্ছে দাস- 
মুক্তি অথবা দুভিক্ষের দিনে অন্নদান, কোন আত্মীয় এতীমকে অথবা কোন ধূলি-ধুসরিত 
মিসকীনকে । (অর্থাৎ আল্লাহ্‌র এসব বিধান মেনে চলা উচিত ছিল)। অতঃপর (সর্বোপরি 
তাদের অন্তর্ভুক্ত হওয়া উচিত ছিল) যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় ےج‎ 
রের এবং (উপদেশ দেয় ) দয়ার । ( অর্থাৎ জুলুম না করার । ঈমান সবার অগ্রে, এরপর 


৭৮২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


টি তা‏ سے سے سے 


সবরের উপদেশ উত্তম, এরপর জুলুম থেকে বেঁচে থাকা উত্তম, এরপর আসে فک ر فة‎ 
AT 0 21 ৃ 

থেকে ৪) ১০ পর্যন্ত বণিত বিষয়াদির সুর। অতগ্রব ৮ অব্য়টি এখানে মর্ষাদার উচ্চতা : 
¥ 


255 5 ব্যবহৃত হয়েছে। উদ্দেশ্য এইযে, ধর্মের যাবতীয় মূলনীতি ও শাখাগুলো মেনে | 
চলা উচিত ছিল। অতঃপর 8 প্রতিদানের বিষয় বণিত হয়েছে )। তারাই ডান- 


0+ 


লোক। (এর তফসীর সূরা ওয়াকিয়ায় বণিত হয়েছে । এখানেও এ শব্দে সর্বস্তরের‏ ےم 
মু'মিনই অন্তর্ভুক্ত)। আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে (অর্থাৎ শাখা তো দূরের‏ 
কথা মুলনীতিই মানে না )। তারাই বামপাঙ্ব স্থ লোক । তারা অগ্নিপরিবেস্টিত অবস্থায়‏ 
বন্দী থাকবে। (অর্থাৎ জাহান্নামীদেরকে জাহান্নামে ভতি করে দরজা বন্ধ করে দেওয়া হবে।‏ 
ফলে চিরকাল সেখানে থাকবে এবং বের হতে পারবে না। )‏ 


আনুষঙ্গিক জাতব্য বিষয় 

}-_এখানে 2) অক্ষরটি অতিরিজ এবং আরবী বাকপদ্ধতিতে‏ { 45 بهذا البلد 
এর অতিরিক্ত ব্যবহার সুবিদিত । অধিক বিশুদ্ধ উক্তি এই যে, প্রতিপক্ষের ভ্রান্ত ধারণা‏ 
খণ্ডন করার জন্য এই $/ শপথ বাক্যের শুরুতে ব্যবহাত হয়। উদ্দেশ্য এই যে, এটা কেবল‏ 
তোমার ধারণা নয় বরং আমি শপথ সহকারে যা বলছি, তাই বাস্তব সত্য । |‏ 
নগরী ) বলে এখানে মক্কা নগরীকে বোঝানো হয়েছে । সূরা ত্বীনেও এমনিভাবে মক্কা‏ ( 
বিশেষণও উল্লেখ করা হয়েছে।‏ ميسن নগরীর শপথ করা হয়েছে এবং তৎসঙ্গে‏ 

নগরীর শপথ এ কথা জাপন করে যে, অন্যান্য নগরীর তুলনায় এটা অভিজাত‏ ہیں 
ও সেরা নগরী । হযরত আবদুল্লাহ্‌ ইবনে আ’দী থেকে বণিত আছে যে, রসূলুল্লাহ্‌ (সা)‏ 
হিজরতের সময় মক্কা নগরীকে সম্বোধন করে বলেছিলেন ৪ আল্লাহ্‌র কসম, তুমি গোটা‏ 


ভূপৃষ্ঠে আল্লাহ্র কাছে অধিক প্রিয় । আমাকে যদি এখান থেকে বের হতে বাধ্য করা না 
হত, তবে আমি তোমাকে পরিত্যাগ করতাম না ।- মাযহারী ) 


حلو শব্দের দুটি অর্থ হতে পারে---এক,. এটা এ‏ 525 3 بهن) اليلد 
থেকে উদ্ভূত ৷ অর্থ কোন কিছুতে অবস্থান নেওয়া, থাকা ও অবতরণ করা। অতএব, $>-‏ 
এর অর্থ হবে অবস্থানকারী, বসবাসকারী । আয়াতের মর্মার্থ এই যে, মক্কা নগরী নিজে‏ 
সম্মানিত ও পবিত্র ; বিশেষত আপনিও এ নগরীতে বসবাস করেন ! বসবাসকারীর‏ 
শ্রেষ্ঠত্বের দরুনও বাসস্থানের শ্রেষ্ঠত্ব বেড়ে যায় । কাজেই আপনার বসবাসের কারণে এ‏ 
নগরীর মাহাত্ম্য ও সম্মান দ্বিগুণ হয়ে গেছে। দুই. এটা > থেকে উদ্ভূত 7‏ 
হওয়া। গ দিক দিয়ে এক অর্থ এই যে, আপনাকে মন্কার কাফিররা হালাল মনে করে রেখেছে‏ 


সরা বালাদ ৭৮৩ 


এবং আপনাকে হত্যা করার ফিকফিরে রয়েছে অথচ তারা নিজেরাও মক্কা নগরীতে কোন 
শিকারকেই হালাল মনে করে না। এমতাবস্থায় তাদের জুলুম ও অবাধ্যতা কতটুকু যে, 
তারা আল্লাহ্‌র রসূলের হত্যাকে হালাল মনে করে নিয়েছে! অপর অর্থ এই যে, আপনার 
জন্য মক্কার হেরেমে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করা হালাল করে দেওয়া হবে। বস্তত মক্কা 
বিজয়ের সময় একদিনের জন্য তাই করা হয়েছিল । তফসীরের সার-সংক্ষেপে এ অর্থ 
অবলম্বনেই তফসীর করা হয়েছে। মাযহারীতে সম্তাব্য তিনটি অর্থই উল্লেখ করা হয়েছে। 


তে‏ ^ سے سے سے 


বলে মানব পিতা হযরত আদম আ) আর‏ روالد এখানে‏ 5 و الد وساو لل 


রা 
১) 5৮০ বলে বনী-আদমকে বোঝানো হয়েছে । এভাবে এতে হযরত আদম ও দুনিয়ার 
আদি থেকে অন্ত পর্যন্ত সব বনী-আদমের শপথ করা হয়েছে । অতঃপর শপথের জওয়াবে 
বলা হয়েছে ঃ 


১৯)--১৮৮এর শাব্দিক অর্থ শ্রম ও কম্ট। অর্থাৎ‏ خلقنا الا কী!‏ شی کید 


মানুষ স্বষ্টিগতভাবে আরা কম্টের মধ্যে থাকে । হযরত ইবনে আব্বাস রো) 
বলেন ঃ মানুষ গর্ভাশয়ে আবদ্ধ থাকে ; জন্মলগ্নে শ্রম ও কষ্ট স্বীকার করে, এরপর আসে 
জননীর দুগ্ধ পান করার ও তা ছাড়ানোর শ্রম। অতঃপর জীবিকা ও জীবনোপকরণ সংগ্রহের 
কষ্ট, বার্ধক্যের কষ্ট, মৃত্যু, কবর ও হাশর এবং তাতে আল্লাহ্‌র সামনে জবাবদিহি, প্রতিদান 
ও শাস্তি---এসমুদয় শ্রমের বিভিন্ন পর্যায়, যা মানুষের উপর দিয়ে অতিবাহিত হয়। এ শ্রম 
ও কষ্ট শুধু মানুষেরই বিশেষ বৈশিষ্ট্য নয়, অন্যান্য জীব-জানোয়ারও এতে শরীক রয়েছে । 
কিন্তু এখানে মানুষের কথা বিশেষভাবে উল্লেখ করার কারণ এই যে, প্রথমত মানুষ সব জীব- 
জানোয়ার অপেক্ষা অধিক্ষ চেতনা ও উপলব্ধির অধিকারী ৷ পরিশ্রমের কম্ট চেতনাভেদে 
ফম-বেশী হয়ে থাকে । দ্বিতীয়ত সর্বশেষ ও সর্বরহৎ শ্রম হচ্ছে হাশরের মাঠে পুনরুজ্জীবিত 
হয়ে সারা জীবনের কাজকর্মের হিসাব দেওয়া । এটা অন্য জীব-জানোয়ারের বেলায় নেই। 


কোন কোন আলিম বলেন ঃ মানুষের ন্যায় অন্য কোন স্ষ্টজীব কষ্ট সহ্য করে 
না অথচ সে শরীর ও দেহাবয়বে অধিকাংশ জীবের তুলনায় দুর্বল। কিন্তু মানুষের মস্তিক্ষ- 
শত্তি অত্যন্ত বেশী । একারণেই বিশেষভাবে মানুষের কথা উল্লেখ করা হয়েছে । মক্কা 
মুকাররমা, আদম ও বনী-আদমের শপথ করে আল্লাহ্‌ তা'আলা এ সত্যটি বর্ণনা করেছেন 
যে, আমি মানুষকে কম্ট ও শ্রমনির্ভরশীলরূপেই স্থন্টি.করেছি। এটা এ বিষয়ের প্রমাণ যে, 
মানুষ আপনাআপনি সৃজিত হয়নি অথবা অন্য কোন মানুষ তাকে জন্ম দেয়নি বরং তার 
স্থষ্টিকতা এক সর্বশক্তিমান, যিনি প্রত্যেক সৃষ্টজীবকে বিশেষ বিশেষ স্বভাব ও বিশেষ 
ক্রিয়াকর্মের যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন । মানব-স্ম্টিতে যদি মানবের কোন প্রভাব 
থাকত, তবে সে নিজের জন্য কখনও এরূপ শ্রম ও কষ্ট পছন্দ করত না ।---( কুরতুবী ) 


কষ্ট স্বীকারের জন্য মান্ষের প্রস্তুত থাকা উচিত ঃ এ শপথ ও তার জওয়াবে 
মানুষকে বলা হয়েছে যে, তোমরা দুনিয়াতে অনাবিল সুখই কামনা কর এবং কোন কষ্টের 


৭৮৪  তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


সম্মুখীন হতে চাও না, তোমাদের এই কামনা একটি দুঃস্বপ্ন, যা কোনদিন বাস্তব রূপ লাভ 
করবে না। তাই দুনিয়াতে প্রত্যেকের দুঃখ-কম্টের সম্মুখীন হওয়া অপরিহার্য। অতএব 
যখন শ্রম ও কষ্ট করতেই হবে, তখন বুদ্ধিমানের কাজ হল, এমন বিষয়ে কষ্ট করা, যা 
চিরকাল কাজে লাগবে এবং চিরস্থায়ী সুখের নিশ্চয়তা দেবে। বলা বাহুল্য, এটা কেবল ঈমান 
ও আল্লাহ্‌র আনুগত্যের মাঝেই সীমাবদ্ধ । অতঃপর পরকালে অবিশ্বাসী মানুষের কতিপয় 


45 errr AB ALT TAT 


মূর্খতাসুলভ অভ্যাস বর্ণনা করে বলা হয়েছে ঃ یحسب آن لم پر 5 احد‎ 1--_-অর্থাৎ 


এই বোকা কি মনে করে যে, তার দুক্ষর্মসম্হ কেউ দেখেনি? তার জানা উচিত যে, তার 
স্রষ্টা সবকিছুই দেখছেন । 
2 مس‎ পি AA COAT AT ATT 
চক্ষু ও জিহ্বা সৃষ্টির কয়েকটি রহস্য £ ৩০১১ 4৬৬০ الم تجعل له‎ 
aA 7A8 خر حم ام" مر لو‎ e ر‎ ۱ 
3ی۔نجدں 8 نجد بو شفتین وھد پنا ہ النجد یں‎ 856۱ 7 
অর্থ উধ্বগার্মী পথ । এখানে প্রকাশ্য পথ বোঝানো হয়েছে । এ পথ দু'টির একটি হচ্ছে 
সৌভাগ্য ও সাফল্যের পথ এবং অপরটি হচ্ছে অনিষ্ট ও ধ্বংসের পথ । 


পূর্ববর্তী আয়াতে মানুষকে সতর্ক করা হয়েছিল যে, সে মনে করে যে, তার উপর 
আল্লাহ তা'আলারও কোন ক্ষমতা নেই এবং তার দুক্ষর্মসমূহ কেউ দেখে না। আলোচ্য 
আঁয়াতে এমন কতিপয় নিয়ামতের কথা বণিত হয়েছে, যেগুলোর কারিগরি নৈপুণ্য ও রহস্য 
সম্পর্কে চিন্তা করলে আল্লাহ্‌ তা“আলার অতুলনীয় হিকমত ও কুদরত এর মধ্যেই নিরীক্ষণ 
করা যায়। এ প্রসঙ্গে প্রথমে চক্ষুদ্রয়ের উল্লেখ করা হয়েছে। চোখের নাজুক শিরা-উপশিরা, 
তার অবস্থান ও আকার সব মিলে এটা খুবই নাজুক অঙ্গ । এর হিফাযতের ব্যবস্থা এর 
সৃষ্টির পরিধির মধ্যেই করা হয়েছে । এর উপরে এমন পর্দা রাখা হয়েছে, যা স্বয়ংক্রিয় 
মেশিনের মত কোন ক্ষতিকর جب‎ সামনে আসতে দেখলেই আপনাআপনি বন্ধ হয়ে যায় । 
এই পর্দার উপরে ধুলোবালি প্রতিরোধ করার জন্য পশম স্থাপন করা হয়েছে । মাথার দিক 
থেকে পতিত বস্তু যাতে সরাসরি চোখে পড়তে না পারে, সেজন্য জ্রর চুল রাখা হয়েছে । 
মুখমণ্ডলের মধ্যে চক্ষুকে এমনভাবে স্থাপন করা হয়েছে যে, উপরে জ্রর শক্ত হাড় এবং নিচে 
গণ্ডদলের শক্ত হাড় রয়েছে। ফলে মানুষ যদি কোথাও উপুড় হয়ে পড়ে যায় কিংবা মুখমণ্ডলে 
কোন কিছু পড়ে, তবে উপর নিচের শক্ত অস্থিদ্বয় চক্ষুকে অনায়াসে রক্ষা করতে পারে। 


ছিতীয় নিয়ামত হচ্ছে জিহবা । এর কারিগরিও বিস্ময়কর। এই রহস্যঘন স্বয়ংক্রিয় 
মেশিনের মাধ্যমে মনের ভাব ব্যক্ত করা হয়। এর বিস্ময়কর কর্মপদ্ধতি লক্ষ্য موچ‎ 
মনের মাঝে কোন একটি বিষয়বস্তু উকি দিল, মস্তিষ্ক সে সম্পর্কে চিন্তা-ভাবনা করল এবং 
এর জন্য ভাষা তৈরী করল । অতঃপর সে ভাষা জিহবার মেশিন দিয়ে বের হতে লাগল । 
এই দীর্ঘ কাজটি অতি দ্রুতগতিতে সম্পন্ন হয়। ফলে শ্রোতা অনুভবও করতে পারে না যে, 
কতগুলো মেশিনারী কর্মরত হওয়ার পর এই ভাষাগুলো জিহবায় এসেছে। জিহবার কাজে 
ওষ্ঠ খুব সহায়ক বিধায় এর সাথে ওস্ঠেরও উল্লেখ করা হয়েছে। ওজ্ঠই আওয়ায ও 


সূরা বালাদ | ৭৮৫ 


অক্ষরে স্বতন্ত্র রূপ দান করে। আরও একটি কারণ, সম্ভবত এই যে, আল্লাহ্‌ তা“আলা 
'জিহবাকে একটি দ্রণ্ত কর্মসম্পাদনকারী মেশিন করেছেন। ফলে অর্ধ মিনিটের মধ্যে তার দ্বারা 
এমন ক্ষথা বলা যায় যা, তাকে জাহান্নাম থেকে-বের করে জান্নাতে গৌছিয়ে দেয়। যেমন, 

ঈমানের কলেমা । অথবা দুনিয়াতে × কাছেও প্রিয় করে দেয় । যেমন, বিগত অন্যায় | 
ক্ষমা করা। এই জিহবা দ্বারাই ততটুকু সময়ে এমন কথাও বলা যায়, যা তাকে জাহান্নামে 
পৌছে দেয় । যেমন, কুফরের কলেমা । অথবা দুনিয়াতে তার ঘনিষ্ঠ বন্ধুকেও তার শন্তুতে 
পরিণত করে দেয় ৷ যেমন, গালিগালাজ ইত্যাদি । জিহখার উপকারিতা যেমন অসংখ্য, 
তেমনি এর ধ্বংসকারিতাও অগণিত । -এটা যেন এক তরবারি, যা শন্তুর গর্দানও উড়াতে 
পারে এবং স্বয়ং তার গলাও বিচ্ছিন্ন করতে পারে। তাই আল্লাহ্‌ তা'আলা এ তরবারিকে 
ওষ্ঠদ্বয়ের চাদর দ্বারা আর্ত করে দিয়েছেন। এ স্থলে ওচ্ঠদ্ধয়ের উল্লেখ করার মধ্যে 
এরাপ 565 থাকতে পারে ঘে, যে প্রভু মানুষকে জিহ্বা দিয়েছেন, তিনি তা বন্ধ রাখার 
জন্য ওজ্ঠও দিয়েছেন। তাই একে বুঝে সুঝে ব্যবহার করতে হবে এবং অস্থলে একে ওভ্ঠ- 
দুয়ের কোষ থেকে বের করা যাবে না। তৃতীয় নিয়ামত পথপ্রদর্শন করা দু'রকম। আল্লাহ্‌ 
তাআলা ভাল ও মন্দের” পরিচয়ের জন্য মানুষের মধ্যে এক প্রকার যোগ্যতা নিহিত রেখে- 


۱ ও ৬ রি: 3 তপতি তত 

ছেন। যেমন এক আয়াতে "۳ لهمها نجو ر ها و تقواها‎ স্তর ند‎ নফসের 
মধ্যে আল্লাহ্‌ তা'আলা পাপাচার ও সদাচারের উপকরণ রেখে-দিয়েছেন। এভাবে একটি 
প্রাথমিক পথ প্ৰদৰ্শন মানুষ তার বিবেকের কাছ থেকেই পায়। অতঃপর এর সমর্থনে পয়- 
গম্ঘরগণ-ও এশী কিতাব আগমন করে। সারকথা এই যে, গাফিল ও অবিশ্বাসী মানুঘ যদি 
তার নিজের অস্তিত্বের কয়েকটি দেদীগ্যমান. বিষয় সম্পর্কে চিন্তা-ভাবনা করে, তবে সে 
আল্লাহ্‌র কুদরত ও হিকমত চাক্ষুষ দেখতে পাবে। চোখে দেখ, মুখে স্বীকার কর এবং পথ 
দুষ্টির মধ্য থেকে মঙ্জলজনক পথ অবলম্বন কর । 


অতঃপর আবার গাফিল মানুষকে হুশিয়ার করে বলা হয়েছে-_-এসব উজ্জ্বল প্রমাণ 
দ্বারা আল্লাহ্র কুদরত, কিয়ামতে পুনরুজ্জীবন ও হিসাব-নিকাশের নিশ্চিত বিশ্বাস হওয়া 
উচিত ছিল এবং এ বিশ্বাসের ফলেই সৃষ্টজীবের উপকার করা, তাদের অনিষ্ট থেকে আত্ম- 
রক্ষা করা, আল্লাহ্‌র প্রতি বিশ্বাস স্থাপন করা, নিজের সংশোধন করা এবং অপরের সংশোধ- 
নের চিন্তা করা দরকার ছিল, যাতে কিয়ামতে সে 'আসহাবে-ইয়ামীন' তথা জান্নাতীদের 
অন্তর্ভুক্ত হয়ে যেত। কিন্তু হতভাগা মানুষ তা করেনি বরং কুফরকেই আঁকড়ে রয়েছে, 
যার পরিণাম জাহান্নামের আগুন ۱ সূরার শেষ অবধি এ বিষয়বস্ত বণিত হয়েছে । এতে 
কতিপয় সৎ কর্ম অবলম্বন না করার বিষয়কে বিশেষ ভঙ্গিতে বর্ণনা করা হয়েছে। 

| کا وک পলি‏ عو ee rend ee‏ ص ہر رو۔ Ez‏ 

ا عقفلا ١‏ قتعم العقبة وما د راى ما 642 59 

۱ ۱ ۱ مم 
পাহাড়ের বিরাট প্রস্তর খণ্ডকে এবং দুই পাহাড়ের মধ্যবর্তী গিরিপথ তথা মাটিকে ١۱‏ 
আক্রমণ থেকে রক্ষা পাওয়ার কাজে এ মাটি মানুষকে সহায়তা করে । পাহাড়ের 7۲‏ 

৯৯ | 4 


৭৮৬ ` তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 
আরোহণ করে আত্মরক্ষা করা যায় অথবা মাটিতে প্রবেশ করে অন্যত্র চলে যাওয়া যায়। 


এস্থলে আল্লাহ্‌র ইবাদতকে একটি মাটি রূপে ব্যক্ত করা হয়েছে । মাটি যেমন শন্রুর কবল 
_ থেকে রক্ষা পাওয়ার উপায়, সৎকর্মও তেমনি পরকালের আযাব থেকে মানুষকে রক্ষা করে। 
এসব সৎ কর্মের মধ্যে প্রথমে kq ১ ০০ অর্থাৎ দাসমুক্ত করার কথা বলা হয়েছে । এটা 
খুব বড় ইবাদত এবং একজন মানুষের জীবন সুসংহত' করার নামান্তর । দ্বিতীয় সৎ কর্ম 
হচ্ছে ক্ষুধার্তকে ۱ যে কাউকে অন্নদান করা সওয়াবমুক্ত নয় কিন্তু কোন কোন বিশেষ 
শ্রেণীর লোককে অন্ন দান করলে তা আরও বিরাট সওয়াবের কাজ হয়ে যায়। তাই বলা 
হয়েছে 5 
م سے‎ ۳7۷ ME ALAA 


৪০০১ ৬০১ 58:13 03 __ অর্থ ۳۹ ×۴: ۲ 


۰ نت نت‎ OB Fe তবে তাতে দ্বিগুণ সওয়াব হয়। এক. ক্ষুধার্তের' ক্ষুধা 5 

করার সওয়াব এবং দুই. আত্মীয়ের সাথে সম্পর্ক বজায় রাখা ও তার হক আদায় করার 
A. AT A 

সওয়াব । یت ہوم دی سی‎ অর্থাৎ বিশেষভাবে ক্ষুধার দিনে তাকে অন দান করা 

অধিক ہے‎ কারণ হয়ে যায়। এমনিভাবে ধলায় লুণ্ঠিত মিসকীন অর্থাৎ নিরতিশয় 

নিঃস্ব ব্যক্তিকে অন্নদান করাও অধিক সওয়াবের কাজ। এরূপ ব্যক্তি যত বেশী অভাবী হবে, 

7۳۳75۲ 9 পাবে। 


৮ ۳‏ ی 


জপরকেও সৎ কাজের নির্দেশ দেওয়া ঈমানের দাবী ঃ لم کا ن من 7 ن‎ 


LATA ی نے‎ ভাটি কটি ۰ A Pt EE 


৯৯7০৪ ال و ثواصوا با لمیر کت‎ এ আয়াতে ঈমানের পর 


মু’মিনের এই কর্তব্য ব্যক্ত করা হয়েছে যে, সে অপরাপর মুসলমান ভাইকে সবর ও অনুকম্পার 
উপদেশ দেবে । সবরের অর্থ নিজেকে মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখা ও সৎ কর্ম সম্পাদন 


7۱ ৯০১১ )*-এর অর্থ অপরের প্রতি দয়াদ্র হওয়া। অপরের কম্টকে নিজের কষ্ট মনে 
করে তাকে কম্টদান ও জুলুম করা থেকে বিরত হওয়া। এতে দীনের প্রায় সব নির্দেশই 
অন্তর্ভুক্ত রয়েছে। | ) 


سور و الشمس 
সৰা শামস‏ 
মক্কায় অবতীর্ণ ঃ ১৫ আয়াত ॥‏ 
9১1৮২৮৫1৮৮১‏ 
7 اتر کدی یری دا ی 
کش واه ০৮৪০৬ ডি‏ 
سومان یلها ی 6 ৬‏ کت 
۳ ها که کر ۷ 


৮৪১৮৬০৩৬৮5৪ ৮৮ 22‏ رک 


পরম করুণাময় ও অসীম দয়াল আল্লাহ্‌র নামে শুরু 
(০) শপথ সূর্যের ও তার কিরণের, (২) শপথ চন্দ্রের যখন তা সূ্যের পশ্চাতে আসে, 
(৩) শপথ দিবসের যখন সে সূর্ঘকে প্রথরভাবে প্রকাশ করে, (৪) শপথ রাত্রির ঘখন সে 
সে সূর্যকে আচ্ছাদিত করে, (৫) শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তার, 
(৬) শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তার, (৭) শপথ প্রাণের এবং ঘিনি তা 
সুবিন্যস্ত করেছেন, ভার, (৮) অতঃপর তাকে তার অসৎ কর্ম ও সৎ কর্মের জ্ঞান দান 
করেছেন, (৯) যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয় । (১০) এবং যে নিজেকে 
কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয় ৷ (১১) সামূদ সম্পুদায় অবাধ্যতাবশত টা 
করেছিল (১২) যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল, (১৩) অত 
পর আল্লাহ্‌র রসূল তাদেরকে বলেছিলেন 8 ےت‎ ECT 
ব্যাপারে সতর্ক جو‎ (১৪) অতঃপর ওরা তীর প্রতি মিথ্যারোপ করেছিল ده‎ 
পা কর্তন করেছিল । তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাযিল 
করে একাকার করে দিলেন । (১৫) আলাহ্‌ তা'আলা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির 
আশংকা করেন না। | 


و وی ا ا ا 


৭৮৮ | তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


তফসীরের সার-সংক্ষেপ 

শপথ সূর্যের ও তার কিরণের, শপথ চন্দ্রের যখন তা সূর্যের ( অস্ত যাওয়ার ) পেছনে 
আসে ( অর্থাৎ উদিত হয় । এখানে মধ্য-মাসের কয়েক রাত্রির চাদ বোঝানো হয়েছে। 
এ সময়ে সূর্য অস্ত যাওয়ার পর চন্দ্র উদিত হয়। একথা যোগ করার কারণ সম্ভবত এই যে, 


এটা পরিপূর্ণ নূরের সময়; যেমন ৯% 9বলে সূর্যের পরিপূর্ণ নূরের দিকে ইঙ্গিত করা হয়েছে! 


অথবা এ সময় কুদরতের দুটি নিদর্শন সূর্যাস্ত ও চন্দ্রোদয় মিলিতভাবে একের পর এক 
প্রকাশ পায় )। শপথ দিবসের যখন সে সূর্যকে প্রথরভাবে প্রকাশ করে, শপথ রানির যখন সে 
সূর্যকে (ও তার প্রভাব ও আলোকে সম্পূর্ণরূপে ) আচ্ছাদিত করে। ( অর্থাৎ রান্রি গভীর 
হয়ে যায়, তখন সূর্যের কোন প্রভাব অবশিষ্ট থাকে না। পরিপূর্ণ অবস্থার শপথ করার জন্য 
প্রত্যেকটির সাথে “যখন কথাটি বারবার যোগ করা হয়েছে )। শপথ আকাশের এবং তার, 


পাতা 


যিনি তাকে নির্মাণ করেছেন (অর্থাৎ আল্লাহ্‌ তা'আলার | এমনিভাবে ৮৪7 ما‎ ও 


Be‏ سی 


৯ { +৯ ہم چو سا‎ বুঝতে হবে। সৃষ্টির শপথকে স্রচ্টার শপথের পূর্বে উল্লেখ করার 


কারণ এরাপ হতে পারে যে, এখানে চিন্তাকে প্রমাণ থেকে দাবীর দিকে স্থানান্তর করা উদ্দেশ্য । 
স্রষ্টা দাবী এবং স্থচ্টি তার প্রমাণ । সুতরাং এতে তওহীদের দলীল হওয়ারও ইঙ্জিত রয়েছে )। 
শপথ পৃথিবীর এবং তার যিনি একে বিস্তৃত করেছেন । শপথ ( মানুষের ) প্রাণের এবং তার, 
যিনি একে (সর্বপ্রকার আকার-আকরুতি ও অল-প্রত্যঙ্গ দ্বারা ) সুবিন্যস্ত করেছেন, অতঃপর 
তাকে তার অসৎ কর্ম ও সৎ কর্মের (উভয়ের ) জ্ঞানদান করেছেন। (অর্থাৎ অন্তরে যে সৎ কর্ম 
ও অসৎ কর্মের প্রবণতা সৃষ্টি হয়, তার শ্রম্টা আল্লাহ. তা“আলা। অতঃপর অসৎ কর্মী ও সৎ 
কর্মীর পরিণাম বর্ণনা করা হয়েছে যে) যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয় (অর্থাৎ 
যে নিজেকে অসৎ কর্ম থেকে বাঁচিয়ে রাখে ও সৎ কর্ম অবলম্বন করে )। এবং যে নিজেকে 
কলুষিত করে, সে ব্যর্থ হয়। € এরপর শপথের জওয়াব উহ্য আছে। অর্থাৎ হে কাফির 
সম্প্রদায়, তোমরা যখন অসৎ কর্মে লিপ্ত রয়েছ, তখন অবশ্যই গযব ও ধ্বংসে পতিত হবে। 
পরকালে তো অবশ্যই, দুনিয়াতে মাঝে মাঝেঃ যেমন সাম্দ গোন্র এই অসৎ কর্মের কারণে 
আল্লাহ্‌র গযব ও আযাবে পতিত হয়েছে। তাদের ঘটনা এই ঃ) সামুদ সম্প্রদায় অবাধ্যতা- 
বশত (সালেহ্‌ পয়গন্রের প্রতি) মিথ্যারোপ করেছিল, (এটা তখনকার ঘটনা) যখন তাদের 
সর্বাধিক হতভাগ্য ব্যক্তি উেন্ট্রী হত্যায় ) তৎপর হয়ে উডেছিল। (তার সাথে অন্যান্য লোকও 
শরীক ছিল )। অতঃপর আল্লাহ্‌র রসূল [ সালেহ্‌ আ) যখন তাদের হত্যার সংকল্প জানতে 
পারেন, তখন ] তাদেরকে বলেছিলেন £ আল্লাহ্‌র উ্ত্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে 
সতর্ক থাক (অর্থাৎ উন্ত্রীকে হত্যা করো না এবং তার. পানি বন্ধ করো না। হত্যা সংকল্পের 
আসল কারণও ছিল পানির গালা, তাই একে পরিষ্কার উল্লেখ করা হয়েছে। “আল্লাহ্‌র یت‎ 
বলার কারণ এই যে, আল্লাহ্‌ তা'আলা অলৌকিকরূপে একে সৃষ্টি করে নবুয়তের প্রমাণ 
হিসাবে কায়েম করেছিলেন এরং এর প্রতি সম্মান প্রদর্শন জরুরী করে দিয়েছিলেন )। 


সূরা শামস ہے‎ ৭৮৯ 


ঃ$পর তারা তাকে ( অর্থাৎ নবুয়তের উল্ভ্রীরূপী প্রমাণকে ) মিথ্যা সাব্যস্ত করেছিল 
(কেননা তারা তাঁকে রসূল গণ্য করত না) এবং উ্ত্রীকে হত্যা করেছিল। অতএব তাদের 
পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাযিল করে সেই ধ্বংসকে ( সমগ্র 
সম্পুদায়ের জন্য) ব্যাপক করে'দিলেন। আল্লাহ্‌ তা'আলা (কারও পক্ষ থেকে ) এই ধ্বংসের 
কোন বিরূপ পরিণতির আশংকা করেন না (যেমন দুনিয়ার রাজা বাদশাহরা কোন 
সম্পূদায়কে শাস্তি দিলে প্রায়ই ব্যাপক দাঙ্গা-হাঙ্গামা ও গণআন্দোলনের আশংকা করে 
থাকেন। সাম্দ সম্পু্দায় ও উত্ত্রীর বিস্তারিত ঘটনা সুরা আ'রাফে বণিত হয়েছে )। 


আনুষঙ্গিক জতব্য বিষয় 


এই সূরার শুরুতে সাতটি বস্তর শপথ করা হয়েছে এবং প্রত্যেকটির সাথে তার পরিপূর্ণ 


অবস্থা বোঝানোর উদ্দেশ্যে কিছু বিশেষণ যোগ করা হয়েছে। প্রথম শপথ و الشمس‎ 


eld 


শব্দটি অর্থগতভাবে (/৯১-এর বিশেষণ । অর্থাৎ শপথ সূর্যের‏ فی এ এখানে‏ ضحها 


যখন তা উধ্বগগনে থাকে । সূর্য উদয়ের পর যখন কিছু-উধ্র্বে উঠে যায় এবং পৃথিবীতে 
তার কিরণ ছড়িয়ে পড়ে, সে সময়কে (55০ বলা হয় । তখন সূর্য কাছেই দৃষ্টিগোচর হয় 


এবং তেমন প্রখরতা না থাকার কারণে তা পূর্ণ রূপে দেখাও যায়। 


ع & পর্ণ পা‏ ې لے میس 


দ্বিতীয় শপথ انا تُلا ھا‎ 171 2-_ অর্থাৎ চন্দ্রের শপথ যখন তা সূর্যের পেছনে 


আসে এবং এর এক অর্থ এই যে, যখন চন্দ্র সূর্যাস্তের পরেই উদিত হয়। মাসের মধ্যভাগে 
এরূপ হয়। তখন চন্দ্র প্রায় পরিপূর্ণ অবস্থায় থাকে । পেছনে আসার এরূপ অর্থও হতে 
পারে যে, কিছুটা উর্ধ্বগগনে থাকার সময় সূর্য যেমন পুরোপুরি দৃষ্টিগোচর হয়, তেমনি রি 


سے صلم 


পূর্ণ হওয়ার ব্যাপারে চন্দ সর্ষের অনুগামী হয় । তৃতীয় শপথ ذا جلها‎ ۱ J سو و النها‎ 


AT . 1৩. -এর সর্বনাম দারা পৃথিবী অথবা'দুনিয়াও বোঝানো যেতে পারে । অর্থাৎ 
শপথ দিবসের দুনিয়া অথবা পৃথিবীর--যাকে দিন আলোকিত করে । এতেও ইঙ্গিত আছে 
যে, পূর্ণরূপে আলোকিত দিবসের শপথ করা হয়েছে। কিন্ত বাক্যের বাহ্যিক অবস্থা এই যে, 
এখানে সর্বনাম দ্বারা সূর্য বোঝানো হয়েছে। অর্থ এই যে, শপথ দিবসের, যখন সে সূর্যকে 
809 রি! অর্থাৎ যখন দিন শুরু হওয়ার কারণে সূর্য উচ্ছল দৃষ্টিগোচর হয়। 


١۸۶ ADL‏ ہ 


চতুৰ্থ শপথ 1৪০০ ۱ | الیل‎ $--_অৰ্থাৎ শপথ রাত্রির যখন সে ی‎ আচ্ছাদিত 


TTI মানে সূর্যের কিরণকে ঢেকে দেয় । 


৭৯০ . তফসীরে 080 7 ॥ অস্টম খণ্ড 


লে তাতো‏ چم 


পঞ্চম শপথ سا »یوس و السما ء و سا نها‎ অব্যয়কে من روا‎ ধরে এই 


অর্থ নেওয়া সুস্পষ্ট যে, সে শপথ আকাশের ও তা নির্মাণের। কোরআনের অন্য এক আয়াতে 


A کے سے‎ শি শি পা سے سے‎ ALA ٣ 


এর নজির আছে ৪?) 0 ہما‎ এমনিভাবে যচ্ঠ শপথ (8০০৬ ر سا‎ AY বাক্যের 


অথ এরূপ হবে যে, শপথ পৃথিবীর ও তাকে বিস্তৃত করার এখানে আকাশের সাথে নির্মাণের 
এবং পৃথিবীর সাথে বিস্তৃত করার উল্লেখও এতদুভয়ের পরিপূর্ণ অবস্থা বোঝানোর ۱ 
এই তফসীর হযরত কাতাদাহ্‌ (র) প্রমুখ তফসীরবিদ থেকে বণিত আছে । কাশশাফ, 


বায়যাবী ও কুরতুবী একেই পছন্দ করেছেন । কোন কোন তফসীরবিদ এস্থলে ৬ অব্যয়কে 
৩-০-এর অর্থে ধরে এর দ্বারা আল্লাহ তা‘আলার সত্তা বুঝিয়েছেন । কাজেই উপরোক্ত 


বাক্যদয়ের অর্থ হবে শপথ আকাশের ও তীর, যিনি একে নির্মাণ করেছেন । শপথ পৃথিবীর 
ও তার, যিনি একে বিস্তৃত করেছেন। কিন্তু এখানে সবগুলো শপথই স্ৃম্টবন্তুর শপথ । 
মাঝখানে ভ্রস্টার শপথ এসে যাওয়া ধারাবাহিকতার খিলাফ মনে হয় । প্রথমৌক্ত তফসীর 
অনুযায়ী এ আপত্তিও দেখা দেয় না যে, ENT শপথ স্রষ্টার শপথের অগ্রে বণিত হল 
কেন? 


مم رق ہے ৮৮‏ . رج 


সপ্তম শপথ $ نفس و سا سواها‎ 5-_ এখানেও দু'রকম অর্থ হতে পারে---এক. 


শপথ মানুষের প্রাণের এবং তাকে ی‎ করার এবং দুই. শপথ নফসের এবং তার, 
যিনি সেটাকে সুবিন্যস্ত করেছেন । - 


بر سس ولم ررر 


৩1555 نجو ر ها‎ ০৪ الهامفا‎ -এর অর্থ নিক্ষেপ করা کرت‎ 


শব্দের অর্থ প্রকাশ্য গোনাহ। এই বাক্য সপ্তম শপথের সাথে সম্পৃক্ত। অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা 
মানুষের নফস সৃষ্টি করেছেন, অতঃপর অন্তরে অসৎ কর্ম ও সৎ কর্ম উভয়ের প্রেরণা 
জাগ্রত করেছেন। উদ্দেশ্য এই যে, মানব সৃম্টিতে আল্লাহ্‌ তাআলা গোনাহ, ও ইবাদত উভয় 
কর্মের যোগ্যতা রেখেছেন, অতঃপর তাকে বিশেষ এক প্রকার ক্ষমতা দিয়েছেন, যাতে সে 
স্বেচ্ছায় গোনাহের পথ অবলম্বন করে অথবা ইবাদতের পথ। যখন সে নিজ ইচ্ছায় ও 
ক্ষমতায় এতদুভয়ের মধ্য থেকে কোন এক পথ অবলম্বন করে, তখন এই ইচ্ছা ও ক্ষমতার 

ভিত্তিতেই সে সওয়াব অথবা আযাবের যোগ্য হয়। এই তফসীর অনুযায়ী এরপ প্রশ্ন তোলার 
অবকাশ নেই যে, মানুষের সৃষ্টির মধ্যেই যখন পাপ ও ইবাদত নিহিত আছে, তখন সে তা 
করতে বাধ্য। এর জন্য সে কোন সওয়াব অথবা আযাবের যোগ্য হবে না। একটি হাদীস 
থেকে এই তফসীর গৃহীত হয়েছে । সহীহ্‌ মুসলিমে আছে যে, তফসীর সম্পকিত এক 
প্রশ্নের জওয়াবে রসূলুল্লাহ সো) আলোচ্য আয়াত তিলাওয়াত করেন। এ থেকে বোঝা 
যায় যে, আল্লাহ্‌ তা'আলা মানুষের মধ্যে গোনাহ, ও ইবাদতের যোগ্যতা গচ্ছিত রেখেছেন, 


সূরা শাম্স | ৭৯১ 


কিন্তু তাকে কোন একটি করতে বাধ্য করেন নি বরং তাকে উভয়ের মধ্য থেকে যে কোন 
একটি করার ক্ষমতা দান করেছেন। 


হযরত আবূ হরায়রা ও ইবনে আব্বাস (রা) বর্ণনা করেন, لے‎ (সা) যখন 
এই আয়াত তিলাওয়াত করতেন, তখন উচ্চস্বরে নিম্নোক্ত দোয়া পাঠ করতেন £ 


dU A IAT سح‎ seer or A পপ سے‎ AT م‎ Lode 


-اللهم ات نفسی لو ها 31 و لهها و مو لا ها وانت خهرس زکها 


-_অর্থাৎ হে আল্লাহ আমাকে তাকওয়ার তওফীক দান কর, তুমিই আমার মুরুব্বী ও 
পৃচটপোষক। | 


nate PP AT FE AY ANAT eA At 


সপ্তম শপথের পর জওয়াবে বলা হয়েছে : خاب سن‎ ১৪ 2 350 ০ ৮১1 ০৪ 


سے یل سے 


৮৫৮ ১----অর্থাৎ সে ব্যক্তি সফলকাম, যে নিজের নফসকে শুদ্ধ করে। تز کیک‎ শব্দের 


প্রকৃত অর্থ অভ্যন্তরীণ শ্ুদ্ধতা। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ্‌র আনুগত্য করে বাহ্যিক ও 
অভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করে, সে সফলকাম ৷ পক্ষান্তরে সে ব্যক্তি ব্যর্থ যে নিজের 


নফসকে পাপের পক্কিলে নিমজ্জিত করে দেয়। ৮৮ ১ -এর অর্থ মাটিতে প্রোথিত 31 ۴ 


CW I“, 


এক আয়াতে আছে ঃ ৮01 م اید سک فی‎ 1-.-কোন কোন তফসীরবিদ এ আয়াতের 


অর্থ করেছেন, সে টি সফলকাম হয়; যাকে আল্লাহ্‌ শুদ্ধ করেন এবং সে ব্যক্তি ব্যর্থ, যাকে 
আল্লাহ্‌ তাআলা গোনাহে ডুবিয়ে দেন। এ আয়াত সমগ্র মানবকে দু'ভাগে বিভক্ত করে 
দিয়েছে, সফলকাম ও ব্যর্থ । অতঃপর দ্বিতীয় প্রকার মানুষের একটি ঘটনা দৃষ্টান্ত স্বরূপ 
উল্লেখ করে তাদের অশুভ পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে ৷ সামুদ গোত্রের ঘটনার 
প্রতি সংক্ষেপে ইঙ্গিত করে তাদের এই শাস্তি বর্ণনা করা হয়েছে 5 

صص رح اه عصم رے یقر صم و ل 


২৯৮১. د مد م سفن مد م علههم ر بهم پذ بهم‎ শব্দ এমন কঠোর 


শাস্তির ক্ষেত্রে প্রয়োগ করা হয়, যা বারবার কোন ব্যক্তি অথবা জা তির উপর পতিত হয়ে তাকে 
dhe 
সম্পূৰ্ণ নাস্তানাবুদ করে দেয়। & $*-এর উদ্দেশ্য এই যে, এ আযাব জাতির আবাল-বৃদ্ধ 


ی 3 ۱ نر 


বনিতা সবাইকে বেষ্টন করে নেয়। لا پکا ف عقبها‎ রি ও আল্লাহ্‌ তা'আলার 


শাস্তিদান ও কোন জাতিকে নির্মল করে দেওয়ার ব্যাপারকে দুনিয়ার ব্যাপারের মত মনে 
করো না। দুনিয়াতে কোন রাজাধিরাজ ও প্রবল পরাক্রান্ত শাসকও কোন জাতির বিরুদ্ধে 


৭৯২ | তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


ধ্বংসাভিযান পরিচালনা করলে সে জাতির অবশিষ্ট লোক অথবা তাদের সমর্থকদের প্রতি- 
শোধমূলক কাধষক্রম ও গণবিদ্রোহের আশংকা করতে থাকে । এখানে যারা অপরকে হত্যা 
করে, তারা নিজেরাও হত্যার আশংকা দ্বারা পরিবেষ্টিত থাকে । যারা অপরকে আক্রমণ 
করে তারা নিজেরাও আক্রান্ত হওয়ার ভয় রাখে । কিন্তু আল্লাহ্‌ তা‘আলা এরূপ নন। 
কারও পক্ষ থেকে কোন সময় তার কোন বিপদাশঙ্কা নেই। 


سو 8 اللیل 


সরা লায়ল 
মক্কায় অবতীর্ণ 8 ২১ আয়াত | 


لے او الحْمٰن الجن 

EERIE 98৩23490438 الیل رک‎ 

এ 8238515451৮ ৬৩৫৫ 
রত 98০ 

55545) 4১751520034 ৫৫ 5222 

EE TE HA 

0৮ ০৩৪ ویپ ون ال‎ ON GHG FY 


و و سم 


سال کے 6 ومالاحد عندة؟ من لو بن 
نت 84555452551 £ 4544 848 


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু 


(১) শপথ রাত্রির, যখন দে আচ্ছন্ন করে, (২) শপথ দিনের, যখন সে আলোকিত 
হয় (৩) এবং তার, যিনি নর ও নারী হুষ্টি করেছেন, (৪) নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা 
বিভিন্ন ধরনের । (৫) অতএব, যে দান করে এবং আল্লাহভীরু হয়, (৬) এবং উত্তম 
বিষয়কে সত্য মনে করে, (৭) আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব । 
(৮) আর যে ক্লপণতা করে ও বেপরোয়া হয় (৯) এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে, 
(১০) আমি তাকে কম্টের বিষয়ের জন্যে সহজ পথ করব । (১১) যখন সে অধঃ- 
পতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না। (১২) আমার দায়িত্ব পথ- 


প্রদর্শন করা । (১৩) ۳ কারার দলা (১৪) অতএব, 
১০০--- 





৭৯৪ | _ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


আমি তোমাদেরকে প্রস্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি । (১৫) এতে নিতান্ত হত- 
ভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে, (১৬) যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয় ۱ (১৭) এ 
থেকে, দূরে রাখা হবে আল্লাহ্‌ ভীরু ব্যক্তিকে, (১৮) যে আত্মশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান 
করে (১৯) এবং তার উপর কারও কোন প্রতিদানঘোগ্য অনুগ্রহ থাকে না। (২০) তার 
মহান পালনকতার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত ।. (২২) সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে। 


- 


55۳7117703 সার-সংক্ষেপ 

শপথ রাত্রির যখন সে (সূর্য ও পৃথিবীকে) আচ্ছন্ন করে, শপথ দিনের যখন সে 
আলোকিত হয় এবং ( শপথ ) তার, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন ( অর্থাৎ আল্লাহ্‌ 
তা'আলার । অতঃপর জওয়াব এই যে ) নিশ্চয় তোমাদের প্রচেষ্টা (অর্থাৎ কর্মসমূহ ) 
বিভিন্ন ধরনের । € এমনিভাবে এসব কর্মের ফলাফলও বিভিন্ন ধরনের )। অতএব, যে 
(আল্লাহ্‌র পথে ধনসম্পদ ) দান করে, আল্লাহ্ভীরু হয় এবং উত্তম বিষয়কে (অর্থাৎ 
ইসলামকে ) সত্য মনে করে, আমি তাকে সুখের বিষয়ের জন্য সহজ পথ দান করব । 
(‘সুখের বিষয়’ বলে সৎকর্ম ও তার মধ্যস্থতায় জান্নাত বোঝানো হয়েছে। এটাই সহজ 
পথের কারণ ও স্থান ) এবং যে (ওয়াজিব প্রাপ্য দেওয়ার ব্যাপারে ) কৃপণতা করে এবং 
(আল্লাহকে ভয় করার পরিবর্তে আল্লাহ্‌র প্রতি) বেপরোয়া হয় এবং উত্তম বিষয়কে (অর্থাৎ 
ইসলামকে ) মিথ্যা মনে করে, আমি তাকে কষ্টের বিষয়ের জন্য সহজ পথ দান করব। 
(কষ্টের বিষয়” বলে কুকর্ম ও তার মধ্যস্থতায় জাহান্নাম বোঝানো হয়েছে। এটাই কষ্টের 
কারণ ও স্থান। উভয় জায়গায় সহজ পথ দান করার অর্থ এই যে, ভাল অথবা মন্দ কাজ তার 
জন্য সহজ হয়ে যাবে এবং অকপটে প্রকাশ পাবে। হাদীসে এই বিষয়বস্তুর সমর্থন আছে। 
অতঃপর শেষোক্ত শ্রকার লোকের অবস্থা বণিত হয়েছে ষে ) যখন সে অধঃপতিত হবে, তখন 
তার ধনসম্পদ তার কোন কাজে আসবে না। (ধঃপতিত হওয়ার অর্থ জাহান্নামে যাওয়া )। 
নিশ্চয় আমার দায়িত্ব (ওয়াদা অনুযায়ী) পথপ্রদর্শন করা। (আমি এই দায়িত্ব পুরোপুরি পালন 


LAL AT 


করেছি । এরপর কেউ তো ঈমান ও আনুগত্যের পথ অবলম্বন করেছে, যা ৮৮1 من‎ 7 


পা م‎ তা 


উল্লিখিত হয়েছে এবং কেউ কুফর ও গোনাহের পথ ধরেছে, যা ১৩ ৯ বাক্যে বণিত 


হয়েছে। যে যেমন পথ অবলম্বন করবে, সে তেরি সত হবে কেননা ) আমারই 
কব্জায় পরকাল ও ইহকাল । (অর্থাৎ উভয় কালে আমারই রাজত্ব । তাই ইহকালে আমি 
বিধি-বিধান জারি করেছি এবং পরকালে মান্য ও অমান্য করার কারণে প্রতিদান ও শাস্তি 
দেব। অতঃপর বলা হয়েছে, আমি যে তোমাদেরকে বিভিন্ন কর্মের বিভিন্ন প্রতিফল বলে 
দিয়েছি, এটা এজন্য যে) আমি তোমাদেরকে লেলিহান অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি, 


مس سر ৫6‏ 455 | 


(যা Sy 2 বাক্য ডাপন করে, যাতে তোমরা ঈমান ও আনুগত্য 





সূরা লায়ল ۱ | ৭৯৫ 


অবলম্বন করে এ অগ্নি থেকে আত্মরক্ষা কর এবং কুফর ও গোনাহ, অবলম্বন করে জাহানামে 
না যাও। অতঃপর তাই বলা হয়েছে---) এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই. প্রবেশ করবে, যে (সত্য 
ধর্মের প্রতি ) মিথ্যারোপ করে এবং (তা থেকে) মুখ ফিরিয়ে নেয়। এ থেকে দূরে রাখা হবে 
আল্লাহ্ভীরু ব্যক্তিকে, যে (কেবল) আত্মস্ুদ্ধির জন্য তার ধনসম্পদ দান করে (অর্থাৎ 
_ একমান্ত্র আল্লাহ্‌র সন্তষ্টিই যার কাম্য হয়)। এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য 
_ অনুগ্রহ থাকে না তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত (কারণ, এটাই তার লক্ষ্য। 
এতে আন্তরিকতার চূড়ান্ত রূপ প্রকাশ করা হয়েছে । কেননা, কারও অনুগ্রহের প্রতিদান 
দেওয়াও মোস্তাহাব, উত্তম ও সওয়াবের কাজ। কিন্তু প্রাথমিক অনুগ্রহের সমান শ্রেষ্ঠ AF | 
এ ব্যক্তি প্রাথমিক অনুগ্রহ করে। তাই তার দান রিয়া, গোনাহ, ইত্যাদির আশংকা থেকে 
উত্তমরূপে মুক্ত হবে। এটাই পরিপূর্ণ আন্তরিকতা )। সে সত্বরই সন্তম্টি লাভ করবে (উপরে 
শুধু বলা হয়েছিল যে, তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে । এ আয়াতে বলা হয়েছে যে, 
পরকালে তাকে এমন সব নিয়ামত দেওয়া হবে, যাতে সে বাস্তবিকই সন্তুষ্ট হয়ে যাবে)। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


59০৭ ০৮ 517৩ বাক্াটি সূরা ইনশিকাকের وت الی ربک‎ 


حم ۸ 

যার তফসীর সে সূরায় বণিত হয়ে গেছে। মর্মার্থ এই যে, মানুষ‏ 7 5۲7 کل ها 
সুম্টিগতভাবে কোন না কোন কাজের জন্য প্রচেষ্টা ও অধ্যবসায়ে অভ্যস্ত কিন্তু কোন‏ 
কোন লোক তার অধ্যবসায় ও পরিশ্রম দ্বারা চিরস্থায়ী সুখের ব্যবস্থা করে নেয়, আর কেউ‏ 
কেউ এই পরিশ্রম দ্বারাই অনন্ত আযাব ক্রয় করে। হাদীসে আছে, প্রত্যেক মানুষ সকাল‏ 
বেলায় গান্রোথান করে নিজেকে ব্যবসায়ে নিয়োজিত করে। অতঃপর কেউ এই ব্যবসায়ে‏ 
সফলতা অর্জন করে এবং নিজেকে পরকালের আযাব থেকে মুক্ত করে । "পক্ষান্তরে কারও‏ 
শ্রম ও প্রচেস্টাই তার ধ্বংসের কারণ হয়ে-যায়। কিন্তু বুদ্ধিমানের কাজ হল প্রথমে নিজের‏ 
প্রচেষ্টা ও কর্মের পরিণতি চিন্তা করা এবং যে কর্মের পরিণতি সাময়িক সুখ ও আনন্দ‏ 
হয়, তার কাছেও না যাওয়া।‏ 


কর্মপ্রচেম্টার দিক দিয়ে মানুষের দু'দল ¢ অতঃপর কোরআন পাক رد‎ 
ভিত্তিতে মানুষকে দু'ভাগে বিভক্ত করেছে এবং প্রত্যেকের তিনটি করে বিশেষণ বর্ণনা করেছে 


1 Aa“ Ae e~ 


_ প্রথমে সফলকাম দলের তিনটি বিশেষণ উল্লেখ করে বলা হয়েছে ¢ فاسا من او‎ 


পারে পরি মি‏ رل8 مہا 


১৬০ ৬৯ e ব্যক্তি আল্লাহ্‌র পথে অর্থ ব্যয় করে, আল্লাহ্‌কে ভয়‏ بالحسنی 


করে জীবনের প্রতি ক্ষেত্রে, তার অনুশাসনের বিরুদ্ধাচরণ থেকে বেচে থাকে এবং সে উত্তম 
কলেমাকে সত্য মনে করে। এখানে “উত্তম কলেমা” বলে কলেমায়ে 'লা ইলাহা ইল্লাল্লাহ, 


৭৯৬ _ তফসীরে মাআরেফুল-কোরআন'॥ অষ্টম খণ্ড 


বোঝানো হয়েছে ।--€ইবনে আব্বাস, যাহহাক ) এই কলেমাকে সত্য মনে করার অর্থ ঈমান 
আনা । যদিও ঈমান সব কর্মেরই প্রাণ এবং সবার অগ্রবর্তী বিষয় কিন্তু এখানে পেছনে 
উল্লেখ করার কারণ সম্ভবত এই যে, এখানে উদ্দেশ্য প্রচেষ্টা ও অধ্যবসায় সম্পর্কে আলোচনা 
করা। এগুলো কর্মেরই অন্তর্ভক্ত। ঈমান হলো একটি অন্তরের বিষয় অর্থাৎ অন্তরে আল্লাহ্‌ ও 
77۳725 সত্য জানা এবং কলেমায়ে শাহাদতের মাধ্যমে মুখেও তা স্বীকার করা । বলাবাহুল্য, 
এই উভয় কাজে কোন শারীরিক শ্রম নেই এবং হকউ এগুলোকে কর্মের তালিকাভুক্ত গণ্য 
করে না। 


ریچ م و سا acar‏ 


দ্বিতীয় দলেরও তিনাট কর্ম উল্লেখ করা হয়েছেঃ 2910007 + و آما من‎ 


کے یم AI‏ 
۰ 


যে আল্লাহ্‌র পথে অর্থ ব্যয় করার ব্যাপারে কৃপণতা করে তথা‏ 6 ست و کذب پا 


যাকাত ও ওয়াজিব সদকাও দেয় না, আল্লাহকে ভয় করার পরিবর্তে তার প্রতি বিমুখ হয় 


বং উত্তম কলেমা তথা ঈমানের কলেমাকে মিথ্যা মনে করে। এতদুভয়ের প্রথম দল সম্পকে 
۱ 4 3a € ہد ر‎ 


বলা হয়েছে ১৯১ ৯৯১১ -এর শাব্দিক অর্থ সহজ ও আরামদায়ক 


বিষয়, যাতে কোন কষ্ট নেই। এখানে জান্নাত বোঝানো হয়েছে। দ্বিতীয় দল সম্পর্কে 


۱ ص ی لے ۹ مه م‎ টি পাতা 


বলা হয়েছে ঃ سری وو للسری‎ -এর শান্দিক অর্থ কঠিন ও কষ্টদায়ক 


বিষয়। এখানে জাহান্নাম বোঝানো হয়েছে । উভয় বাক্যের 'অর্থ ৰ এই যে, যারা তাদের 
প্রচেষ্টা ও শ্রম প্রথমোক্ত তিন কাজে নিয়োজিত করে, (অর্থাৎ আল্লাহর পথে ব্যয় করা, আল্লা- 
হকে ভয়, করা এবং ঈমানকে সত্য মনে করা) তাদেরকে আমি জান্নাতের কাজের জন্য 
সহজ করে দেই। পক্ষান্তরে যারা তাদের প্রচেষ্টা ও শ্রমকে শেষোক্ত তিন কাজে নিয়োজিত 
করে, আমি তাদেরকে জাহান্নামের কাজের জন্য সহজ করে দেই। এখানে বাহ্যত এরূপ 
বলা সঙ্গত ছিল যে, আমি তাদের জন্য জান্নাতের অথবা জাহান্নামের কাজ সহজ করে দেই। 
কেননা কাজকর্মই সহজ অথবা কঠিন হয়ে থাকে---ব্যক্তি" সহজ অথবা কঠিন হয় না। 
কিন্ত কোরআন পাক প্রভাবে ব্যক্ত করেছে যে, স্বয়ং তাদের সত্তাকে এসব কাজের জন্য 
সহজ করে দেওয়া হবে। এতে ইঙ্গিত রয়েছে যে, প্রথম দলের জন্য জান্নাতের কাজকর্ম 
তাদের মজ্জায় পরিণত হবে। আর এর বিপরীত কাজ করতে তারা কষ্ট অনুভব করবে। 
এমনিভাবে দ্বিতীয় দলের জন্য জাহান্নামের কাজকর্ম মজ্জায় পরিণত করে দেওয়া হবে। 
ফলে তারা এজাতীয় কাজই পছন্দ করবে এবং এতেই শান্তি পাবে । উভয় দলের মজ্জায় 
এ অবস্থা 2155 করে দেওয়াকেই একথা বলে ব্যক্ত করা হয়েছে যে, স্বয়ং তাদেরকে এসব 
কাজের জন্য সহজ করে দেওয়া হবে। এক হাদীস এর সমর্থনে রসূলুল্লাহ্‌ সো) বলেন ঃ 


اعملو | فکل مهسر لما خلق له | ما من کان من اهل السعا ن 8 فسنهسم 


75 0 ৭৯৭ 


لعمل السعا دة و آما من کان من 051 التتقاو ز ذسبهپسر لعمل 9৯৫০1 ০০1‏ 8 - 


অর্থাৎ তোমরা নিজ নিজ কর্ম করে TOI MI, ANT TT জন্য সেকাজই 
সহজ করা হয়েছে, যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। তাই যে ব্যক্তি সৌভাগ্যবান, সৌভাগ্য- 
বামদের কাজই তার স্বভাব ও মজ্জায় পরিণত হয়। আর যে হতভাগা, হতভাগাদের কাজই 
তার স্বভাব ও মজ্জায় পরিণত হয়। এতদুভয় বিষয় আল্লাহ্প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করার 
ফলশ্তিতে অজিত হয়। তাই একারণে আযাব ও সওবাব দেওয়া হয়। অতঃপর হতভাগ্য 
জাহান্নামী দলকে হুশিয়ার করা হয়েছে ؛‎ 


a سے‎ C2 দের এ aj তা 2 


যে ধনসম্পদের খাতিরে এ‏ 0:6 و سا یغنی ১০০‏ ما له ذا تر دی 


হতভাগ্য ওয়াজিব হক দিতেও কুপণতা করত, সে ধনসম্পদ আযাব আসার সময় তার 
কোন কাজে আসবে না। (5১) -এর শাব্দিক অর্থ গর্তে পতিত হওয়া ও ধ্বংস 
হওয়া। উদ্দেশ্য এই যে, মৃত্যুর পরে কবরে অতঃপর কিয়ামতে যখন সে জাহান্নামের গর্তে 
পতিত হবে, তখন এই ধনসম্পদ কোন উপকারে আসবে না। 


bode dB A 8 ALA ر تی‎ 


অর্থাৎ এই জাহান্নামে নিতান্ত‏ - یصلها لا الا شقی 5১‏ کدې و تو لی 


হতভাগা ব্যক্তিই দাখিল হবে, যে আল্লাহ্‌ ও রসূলের প্রতি মিথ্যারোপ করে এবং তাদের 
আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। বলাবাহল্য, এরূপ মিথ্যা আরোপকারী কাফিরই হতে 
পারে। এ থেকে বাহ্যত বোঝা যায় যে, পাপী মুমিন যে মিথ্যারোপের অপরাধে অপরাধী 
নয়, সে জাহান্নামে দাখিল হবে না। অথচ কোরআনের অনেক আয়াত ও হাদীস থেকে 
জানা যায় যে, মুমিন ব্যক্তি গোনাহ্‌ করার পর যদি তওবা না করে অথবা কারও সুপারিশের 
বলে কিংবা বিশেষ রহমতে যদি তাকে ক্ষমা করা না হয়, তবে সেও জাহান্নামে যাবে এবং 
গোনাহের শাস্তি ভোগ করা পর্যন্ত জাহান্নামে থাকবে। অবশ্য শাস্তি ভোগ করার পর 
জাহান্নাম থেকে মুক্তি দিয়ে ঈমানের কল্যাণে তাকে জান্নাতে দাখিল করা হবে। কিন্তু 
আলোচ্য আয়াতের ভাষা বাহ্যত এর পরিপন্থী । অতএব এ আয়াতের অর্থ এমন হওয়া 
জরুরী, যা অন্যান্য আয়াত ও সহীহ হাদীসের খিলাফ নয়। এর একান্ত সহজ ব্যাখ্যা 
তফসীরের সার-সংক্ষেপে বণিত হয়েছে যে, এখানে চিরকালের জন্য দাখিল হওয়া বোঝানো 
হয়েছে । এটা কাফিরেরই বৈশিশ্ট্য! মু'মিন কোন নাকোন সময় গোনাহের শাস্তি ভোগ 
করার পর জাহান্নাম থেকে উদ্ধার পাবে। তফসীরবিদগণ এছাড়া আরও কিছু ব্যাখ্যা 


9 ه 


করেছেন। তফসীরে মাযহারীতে আছে যে, আয়াতে (4৯1 ও ৮৪) শব্দদ্বয়ের অর্থ 
ব্যাপক নয় বরং এখানে তাদেরকেই বোঝানো হয়েছে যারা রসূলুল্লাহ (সা)-র আমলে 
বিদ্যমান ছিল। তাদের মধ্যে কোন মুসলমান গোনাহ করা সন্ত্বেও রসূলুল্লাহ (সা)-র 
সংসর্গের বরকতে জাহান্নামে যাবে না। 


সাহাবায়ে কিরাম সবাই জাহান্নাম থেকে মুক্ত : কারণ, প্রথমত তাদের দ্বারা গোনাহ 


৭৯৮ تک‎  তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


খুব কমই হয়েছে । তাছাড়া তাঁদের অবস্থা থেকে একথা জরুরীভাবে জানা যায় যে, তাদের 
কারও দ্বারা কোন গোনাহ হয়ে থাকলে তিনি তওবা করে নিয়েছেন। আরও বলা যায় যে, 
তাঁদের এক একটি গোনাহের মুকাবিলায় সৎকর্মের সংখ্যা এত বেশী ٦ সে গোনাহ্‌ অনা- 


I‏ وعم 


মাসেই মাফ হয়ে যেতে পারে । কোরআন পাকে বলা হয়েছে ৪ ان السا ت یز‎ 


تی یں کس 


অর্থাৎ সৎ কর্ম অসৎ কর্মের কাফফরা হয়ে যায়। স্বয়ং রসূলে করীম‏ هبن السا ت 


তর‏ یی 


(সা)-এর সঙ্গও এমন একটি সৎকর্ম, যা সব সৎকর্মের উপর প্রবল । হাদীসে 7 


TT সম্পর্কে বলা হয়েছে ঃ هم قر م لا یشقی جلیسهم و لا یخا ب انوسهم‎ 
eê তাঁদের সাথে যারা উঠাবসা করে, তারা হতভাগা হতে পারে না এবং তাদের সাথে 
যারা প্রীতির সম্পর্ক রাখে, তারা বঞ্চিত হতে পারে না।---( বুখারী, মুসলিম ) সুতরাং 
যে ব্যক্তি পয়গম্করকুল শিরোমণি মুহাম্মাদ মুস্তফা (সা)-র সহচর হবে? সে কিরূপে হতভাগ্য 
হতে পারে? এ কারণেই অনেক সহীহ হাদীসে পরিক্ষার বলা হয়েছে যে, সাহাবায়ে কিরাম 
সবাই 07 আযাব থেকে মুক্ত । খোদ কোরআনে সাহাবায়ে কিরাম সম্পর্কে বলা 


سے رن رچ سس رھ 


হয়েছে $ عد الله الحمنی‎ 9 052 ---অর্থাৎ তীদের প্রত্যেকের জন্য আল্লাহ্‌ তা“আলা 


হসনা অর্থাৎ জান্নাতের প্রতিশ্তি দিয়েছেন। অন্য এক আয়াতে আছে ঃ آن الذ ین‎ 


পর 


ee‏ پر ene তা Gunde‏ ال رس nN‏ ص 


---অর্থাৎ যাদের‏ سبقت لهم منا العسنی 1 ولاک عنها مبعد و ن 


জন্য আমার পক্ষ থেকে ہے‎ (জান্নাত ) অবধারিত হয়ে গেছে, তাদেবকে জাহান্নামের 
অগ্নি থেকে দূরে রাখা হবে। এক হাদীসে আছে, জাহান্নামের অগ্নি সে ব্যক্তিবে- স্পর্শ 
করবে না, যে আমাকে দেখেছে ।---€( তিরমিযী ) 


سے SIIB‏ وم Ce + A‏ سے کا 


0 5و سبجنبها ১5৯১1‏ الد ی ينی ما له یثز کی 


5515317575 5 বণিত হয়েছে । অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ্‌র আনুগত্যে অভ্যস্ত 
এবং একমাত্র গোনাহ্‌ থেকে শুদ্ধ হওয়ার উদ্দেশ্যে ধনসম্পদ ব্যয় করে, তাকে জাহান্নামের 
অগ্নি থেকে দূরে রাখা হবে। 


আয়াতের ভাষা থেকে ব্যাপকভাবে বোঝা যায় যে, যে ব্যক্তিই ঈমানসহ আল্লাহ্‌র 
পথে ধনসম্পদ ব্যয় করে, তাকেই জাহাম্নাম থেকে দূরে রাখা হবে। কিন্তু এ আয়াতের 


 শানে-নুঘূল সংক্রান্ত ঘটনা থেকে জানা যায় যে, এখানে এট! বলে হযরত আবু বকর 


সূরা লায়ল . ৭৯৯ 


সিদ্দীক (রা)-কে বোঝানো হয়েছে । হযরত ওরওয়া রো) থেকে বণিত আছে যে, সাতজন 
মুসলমানকে কাফিররা গোলাম বানিয়ে রেখেছিল এবং ইসলাম গ্রহণের কারণে তাদের উপর 
অঞথ্য নির্যাতন চালাত । হযরত আবু বকর (রা) বিরাট অংক্ষের অর্থ দিয়ে তাদেরকে 
কাফির মালিকদের কাছ থেকে ক্রয় করে নেন এবং মুক্ত করে দেন। এরই পরিপ্রেক্ষিতে 
এ আয়াত নাযিল হয় 1---€ মাযহারী ) 


فص ص سے سے CA‏ 


এর সাথেই সম্পর্কশীল আয়াতের শেষ বাক্যে বলা হয়েছে 8 ৮১১০ و ا لاحل‎ 


سے رت 


۱ ۸ ی‎ 4 ۲ ۵ 
تجز ی‎ kor) 76ن‎ যেসব গোলামকে হযরত আবু বকর রো) প্রচুর অর্থ দিয়ে 


سے ۳2 


ক্ৰয় করে মুক্ত করে দেন, তাদের কোন সাবেক অনুগ্রহও তার উপর ছিল না, যার প্রতিদানে 


I AA wr a ee A 


এরূপ করা যেত; বরং ০ ২৯) ৬2 جوا اپتقاء‎ লক্ষ্য মহান আল্লাহ 


তা'আলার TEPÊ অন্বেষণ ব্যতীত কিছুই ছিল না। 
মুস্তাদরাক হাকিমে হযরত যুবায়ের (রা) থেকে বণিত আছে যে, হযরত আবু 
বকর রো)-এর অভ্যাস ছিল যে, তিনি কোন মুসলমানকে কাফির মালিকের হাতে বন্দী 
দেখলে তাকে ক্রয় করে মুক্ত করে দিতেন । এ ধরনের মুসলমান সাধারণত দুর্বল ও শক্তি- 
হীন হত । একদিন তাঁর পিতা হযরত আবু কোহাফা বললেন £ তুমি যখন গোলামদেরকে 
মুক্তই করে দাও, তখন শক্তিশালী ও সাহসী গোলাম দেখে মুক্ত করা উচিত, যাতে ভবিষ্যতে 
সে শত্রুর হাত থেকে তোমাকে হিফাজত করতে পারে। হযরত আবূ বকর রো) বললেন ঃ 
কোন মুক্ত করা মুসলমান দ্বারা উপক্ষার লাভ করা আমার লক্ষ্য নয়। আমি তো কেবল 
আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের জন্যই তাদেরকে মুক্ত করি ।---( মাযহারী ) 
IA aoe 
৬5৩০৪ ৮৪ অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই তার ধন- 
সম্পদ ব্যয় করেছে এবং পাথিব উপকার চায়নি, আল্লাহ তা"আলাও পরকালে তাকে সন্ত 
করবেন এবং জান্নাতের মহা নিয়ামত তাকে দান করবেন । এই শেষ বাক্যটি হযরত আবু 
বকর রো)-এর জন্য একটি বিরাট সুসংবাদ । আল্লাহ্‌ তাকে সন্তুষ্ট করবেন এ সংবাদ 
দ্ুনিয়াতেই তাঁকে শোনানো হয়েছে ١ 


عور می 
পা হোতা‏ 
ا دہ মক্কায় অবতীণ 8 আয়াত‏ 


2৮5‏ الژخعی الیل 


৫ 2৯৮, ৫ م7‎ 
1 ৮৯১৫ كنك اغاق و‎ 27 
8১৬ উ:225648$4৬ ০১৮১০৮১৩৩১০ 
E ۴ا‎ টব (2254) I 


ত্র 
&৫ ৬৩ 92009 


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র নামে শুরু 


(১) শপথ পূর্বাহ্নর, (২) শপথ রাত্রির যখন তা গভীর হয়, (৩) আপনার পালন- 
কর্তা আপনাকে ত্যাগ করেননি এরং আপনার প্রতি বিরূপও হননি । (8) আপনার জন্যে 
পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয় । (৫) আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, 
অতঃপর আপনি সন্তুচ্ট হবেন । (৬) তিনি কি আপনাকে এতীমরূপে পাননি ? অতঃপর 
তিনি আশ্রয় দিয়েছেন । (৭) তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করে- 
ছেন। (৮) তিনি আপনাকে পেশ্নেছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন। (®) সুতরাং 
আপনি এতীমের প্রতি কঠোর হবেন নাঃ (১০) সওয়ালকারীকে ধমক দেবেন না (১১) 
এবং আপনার পালনকর্তার নিম্লামতের কথা প্রকাশ করুন । 





তফদীরের সার-সংক্ষেপ 


শপথ পূর্বাহেগ্র এবং রাত্রির যখন তা গভীর হয়, (এর দ্বিবিধ অর্থ হতে পারে--- 
এক. আক্ষরিক অর্থাৎ পুরোপুরি অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাওয়া । কেননা, রাত্রিতে 
অন্ধকার আস্তে আস্তে বাড়ে এবং কিছু রান্রি অতিবাহিত হলে পর তা পূর্ণতা প্রাপ্ত হয়। 
দুই. রূপক অর্থাৎ প্রাণীকুলের নিদ্রামগ্ন হয়ে যাওয়া এবং চলাফেরা ও কথাবাতার 
আওয়াঘ থেমে যাওয়া । অতঃপর শপথের জওয়াব বলা হয়েছে ) আপনার পালন তা 


সূরা যোহা ৮০১ 


আপনাকে ত্যাগ করেন নি এবং আপনার প্রতি বিরূপও হন নি। (কেননা, প্রথমত আপনি 
এরূপ কোন কাজ করেন নি। দ্বিতীয়ত পয়গম্বরগণকে আল্লাহ্‌ তা'আলা এরাপ আচরণ 
থেকে মুক্ত রেখেছেন। সুতরাং আপনি কাফিরদের বাজে কথায় ব্যথিত হবেন না। ওহীর 
আগমনে কয়েকদিন বিলগ্ব দেখে তারা বলতে শুরু করেছে ঃ আপনার পালনকর্তা আপনাকে 
ত্যাগ করেছেন। কাফিরদের এই প্রলাপোক্তির মুকাবিলায় আপনি পূর্ববৎ ওহীর সম্মান দ্বারা 
ভূষিত হবেন। এ সম্মান তো আপনার জন্য ইহকালে) আপনার জন্য পরকাল ইহকাল 
অপেক্ষা শ্রেয়। (সুতরাং সেখানে আপনি আরও বেশী সম্মান ও নিয়ামত পাবেন )। আপনার 
পালনকর্তা সত্বরই আপনাকে (পরকালে প্রচুর নিয়ামত ) দান করবেন, অতঃপর আপনি 
(এ দান পেয়ে) সন্তুষ্ট হবেন। [ শপথের বিষয়বস্তর সাথে এ সুসংবাদের সম্পর্ক এই যে, 
আল্লাহ্‌ তা*আলা যেমন বাহ্যত দিনের পর রাত্রি এবং রাত্রির পর দিন এনে তার কুদরত ও 
হিকমতের বিভিন্ন নিদর্শন প্রকাশ করেন, অভ্যন্তরীণ অবস্থাকেও তেমনি বুঝতে হবে। সূর্য- 
কিরণের পর রাত্রির আগমন যদি আল্লাহ্‌ তা'আলার রোষ ও অসন্তম্টির দলীল না হয় এবং 
এতে প্রমাণিত না হয় যে, এরপর কখনও দিবালোক আসবে না, তবে কয়েক দিন ওহীর আগমন 
বন্ধ থাকলে এটা কিরূপে বোঝা যায় যে, আজকাল আল্লাহ্‌ তাঁর মনোনীত পয়গম্থরের প্রতি 
রুষ্ট ও অসন্তুষ্ট হয়ে গেছেন! ফলে ওহীর দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন? এরূপ 
বলার অর্থ আল্লাহ্‌ তা'আলার সর্বব্যাপী জ্ঞান ও অপার রহস্য সম্পর্কে আপত্তি তোলা যে, 
তিনি পূর্বে জানতেন না তাঁর মনোনীত পয়গম্বর ভবিষ্যতে অযোগ্য প্রমাণিত হবে (নাউযু- 
বিল্লাহ )। অতঃপর কতক নিয়ামত দ্বারা উপরোক্ত বিষয়বন্তকে জোরদার করা হয়েছে | 
আল্লাহ তা'আলা কি আপনাকে ইয়াতীমরূপে পান নি£ অতঃপর আপনাকে আশ্রয় দিয়েছেন। 
[ মাতৃগর্ভে থাকা অবস্থায়ই রসূলুল্লাহ (সা) পিতৃহীন হয়ে যান। এরপর আল্লাহ্‌ তাআলা 
দাদাকে দিয়ে তার লালন-পালন করান। আট বছর বয়সে মাতারও ইন্তেকাল হয়ে গেলে 
তিনি পিতৃব্যের লালন-পালনে আসেন। আশ্রয় দেওয়ার অর্থ এটাই ]। আল্লাহ্‌ তা“আলা 
আপনাকে (শরীয়ত সম্পর্কে ) বেখবর পান, অতঃপর (শরীয়তের ) পথপ্রদর্শন করেছেন। 


+ (8৮ E AS তা 


(যেমন অন্য আয়াতে کذت ند ری ما اکتا ب و ور‎ ওহীর 


পূর্বে শরীয়তের তফসীল জানা না থাকা কোন দোষ নয় )। তিনি আপনাকে নিঃস্ব পেয়েছেন 
অতঃপর ধনশালী করেছেন। [ খাদীজা রো)-র অর্থ দ্বারা তিনি অংশীদারিত্ব ব্যবসা করেন 
এবং মুনাফা অর্জন করেন। অতঃপর খাদীজা (রা) তাঁর সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হয়ে 
সমস্ত বিষয়-সম্পত্তি তাঁর হাতে তুলে দেন। উদ্দেশ্য এই যে,আপনি শুরু থেকেই নিয়ামত- 
প্রাপ্ত আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আমি যখন এসব নিয়ামত আপনাকে দিয়েছি, 
তখন ] আপনি (এর কৃতজতায় ) ইয়াতীমের প্রতি কঠোরতা করবেন না, সাহায্যপ্রাথথীকে 
ধমক দেবন না ( এটা কার্যগত কৃতজ্ঞতা ।) এবং আপনার পালনকর্তার ( উপরোক্ত ) 
নিয়ামতের কথা প্রকাশ করতে থাকুন । 


১০১ 


৮০২ *তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

এই সূরা অবতরণের কারণ সম্পর্কে বুখারী, মুসলিম ও তিরমিযীতে হযরত জুনদুব 
ইবনে অবদুল্লাহ্‌ (রা) থেকে বণিত আছে যে, একবার রসূলুল্লাহ, সো) একটি অংগুলীতে 
আঘাত লেগে রক্ত বের হয়ে পড়লে বললেন ! 


রিনি টি 01১৮০ ۷3 


অর্থাৎ তমি তো একটি অংগুলিই যা ٭٭‎ হয়ে গেছে । তুমি যে কষ্ট পেয়েছ, 
তা আল্লাহ্‌র পথেই পেয়েছ। (কাজেই দুঃখ কিসের )। এ ঘটনার পর কিছু দিন জিবরাঈল . 
ওহী নিয়ে আগমন করলেন না। এতে মুশরিকরা বলতে শুরু করে যে, মুহাম্মদকে তার 
আল্লাহ্‌ পরিত্যাগ করেছেন ও তার প্রতি রুষ্ট হয়েছেন। এরই প্রেক্ষিতে এই সূরা যোহা অব- 
তীর্ণ হয়। বুখারীতে বণিত জুনদুব রো)-এর রেওয়ায়েতে দু'এক রান্লিতে তাহাজ্জুদের জন্য 
না উঠার কথা আছে---ওহী বিলস্বিত হওয়ার কথা নেই। তিরমিষীতে তাহাজ্জুদের জন্য না 
উঠার উল্লেখ নেই, শুধু ওহী বিলম্বিত হওয়ার উল্লেখ আছে। বলাবাহুল্য, উভয় ঘটনাই সংঘ- 
টিত হতে পারে বিধায় উভয় রেওয়ায়েতে কোন বিরোধ নেই । বর্ণনাকারী হয় তো এক 
সময়ে এক ঘটনা এবং অন্য সময়ে অন্য ঘটনা বর্ণনা করেছেন । অন্যান্য রেওয়ায়েতে আছে 
যে, আবু. লাহাবের স্ত্রী উম্মে জামীল রসূলুল্লাহ (সা)-র বিরুদ্ধে এই অপপ্রচার চালিয়েছিল । 
ওহী বিলম্বিত হওয়ার ঘটনা কয়েকবার সংঘটিত হয়েছিল। একবার কোরআন অৰতরণের 
প্রথমভাগে, যাকে “ফাতরাতে-ওহী"র কাল বলা হয় । এটাই ছিল বেশী দিনের বিলম্ব ١ 
দ্বিতীয়বার তখন বিলঘিত হয়েছিল, যখন মুশরিকরা অথবা ইহুদীরা রসূলুল্লাহ সো)-র 
কাছে রূহের স্বরূপ সম্পর্কে প্রশ্ন রেখেছিল এবং তিনি পরে জওয়াব দেবেন বলে 5 
দিয়েছিলেন। তখন “ইনশাআল্লাহ্‌ না বলার কারণে ওহীর আগমন বেশ কিছুদিন বন্ধ ছিল । 
এতে মুশরিকরা বলাবলি শুরু করল যে, মুহাম্মদের আল্লাহ. অসন্তষ্ট হয়ে তাকে পরিত্যাগ 
করেছেন। যে ঘটনার প্রেক্ষিতে সুরা যোহা অবতীর্ণ হয়, সেটাও এমনি ধরনের । সবগুলো 
ঘটনা একই সময়ে সংঘটিত হওয়া জরুরী নয় বরং আগে-পিছেও হতে পারে । 

سم پ | ے7 پم 9 نل س © 555 1 
৪0৯1 ও ৮921 শব্দদয়ের‏ «بو‌وللاخرة خهرلی من الاو لی 


প্রসিদ্ধ অর্থ পরকাল ও ইহকাল নেওয়া হলে এর ব্যাখ্যা তফসীরের সার-সংক্ষেপে বণিত হয়েছে 
যে, মুশরিকরা আপনার বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে, এর অসারতা তো তারা ইহকালে 
দেখে নিবেই, অধিকন্তু আমি আপনাকে পরকালে নিয়ামত দান করারও ওয়াদা দিচ্ছি । 


সেখানে আপনাকে ইহকাল অপেক্ষা অনেক বেশী নিয়ামত দান করা হবে। এখানে & )৯ | 


কে শাব্দিক অর্থে নেওয়াও অসম্ভব নয়। অতএব, এর অর্থ পরবর্তী, অবস্থা £ যেমন ارلی‎ 


শব্দের অর্থ প্রথম অবস্থা । আয়াতের অর্থ এই যে, আপনার প্রতি আল্লাহ্‌র নিয়ামত দিন দিন 
বেড়েই যাবে এবং প্রত্যেক প্রথম অবস্থা থেকে পরবতী অবস্থা উত্তম ও শ্রেয় হবে। এতে 


সূরা যোহা ৮০৩ 


_জ্ঞানগরিমা ও আল্লাহ্‌র নৈকট্যে উন্নতিলাভসহ জীবিকা এবং পাথিব প্রভাব-প্রতিপত্তি 
ইত্যাদি সব অবস্থাই অন্তর্ভূক্ত ৷ 


ی مس بر ہے AS‏ ی 


আপনাকে‏ ۶5 ۵:۳۲ »و لسو نی یعطیک ر بک فتر ضی 


এত প্রাচুর্য দেবেন যে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এতে ক্রি দেবেন, তা নিদিষ্ট করা হয়নি । 
এতে ইঙ্গিত পাওয়া যায় যে, প্রত্যেক কাম্যবস্তই প্রচুর পরিমাণে দেবেন। রসূলুল্লাহ (সা)-র 
কাম্যবস্তসমূহের মধ্যে ছিল ইসলামের উন্নতি, সারা বিশ্বে ইসলামের প্রসার, উম্মতের 
প্রয়োজনীয় উপকরণাদি, শন্ত্ুর বিরুদ্ধে তাঁর বিজয়লাভ, শন্তুদেশে ইসলামের কলেমা 
সমুন্নত করা ইত্যাদি। হাদীসে আছে, এ আয়াত নাযিল হলে পর রসূলুল্লাহ (সা) বললেন 8 
তাহলে আমি ততক্ষণ সন্তম্ট হব না, যতক্ষণ আমার উম্মতের একটি লোকও জাহান্নামে 
থাকবে ।---( কুরতুবী ) হযরত আলী (রো) বণিত এক রেওয়ায়েতে রসূলুল্লাহ (সা) 
বলেন 8 আল্লাহ্‌ তা'আলা আমার উম্মত সম্পর্কে আমার সুপারিশ কবুল করবেন এবং 


অবশেষে তিনি বলবেন £ ১৩০০৯ উ৫ ০৫ 5. হে মুহাম্মদ, এখন আপনি সন্তুষ্ট হয়ে- 
ছেন কি? আমি আরয করব £ (১০৯০1 ৩১) হে আমার পরওয়ারদিগার, আমি 


IEE | সহীহ মুসলিমের রেওয়ায়েতে হযরত আমর ইবনে আস রো) বর্ণনা করেন £ 
একদিন রসূলুল্লাহ সো) হযরত ইবরাহীম (আট) সম্পফিত এ আয়াত তিলাওয়াত করলেন ঃ 


DA م 9 تا‎ 9 CD حر م ۔ یع سم ہے سس ہے‎ A 


১৮ ৬০১ _-অতঃপর হযরত‏ فاده .منی ومن عصا نی سس 


A IA rs A 


ঈসা (আ)-র উক্তি সম্বলিত অপর একটি আয়াত তিলাওয়াত করলেন ঃ بهم‎ gia ن‎ { 


“3 AIS ۶ 


১--এরপর তিনি দু'হাত তুলে কান্না বিজড়িত কণ্ঠে বারবার বলতে লাগলেন £‏ ھم ع عیا دی 


আল্লাহ্‌ তা'আলা জিবরাঈলকে কান্নার কারণ জিজ্ঞাসা করতে‏ ! للهم ! متی تن 


প্রেরণ করলেন 8 ( এবং বললেন, অবশ্য আমি সব জানি )। জিররাঈলের জওয়াবে তিনি 
বললেন £ আমি আমার উম্মতের মাগফিরাত চাই ৷ আল্লাহ্‌ তা'আলা জিবরাঈলকে 
বললেন $ যাও, গিয়ে বল যে, আল্লাহ্‌ তা'আলা উম্মতের ব্যাপারে আপনাকে সন্তষ্ট কর- 
বেন এবং আপনাকে দুঃখিত করবেন না। | 


উপরে কাফিরদের বলাবলির জওয়াবে রসূলুল্লাহ (সা)-র প্রতি ইহ্চালে ও পরকালে 
আল্লাহ্‌র নিয়ামতের সংক্ষিপ্ত বর্ণনা ছিল। অতঃপর তিনটি বিশেষ নিয়ামত উল্লেখ করে 


۱۱ PA a we ade 


এর কিঞ্চিৎ বিবরণ দেওয়া হয়েছে 8592 ০ ک یتیما‎ ১০৯ () 1-এটা প্রথম নিয়ামত। 


৮০৪  তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্ট্রম খণ্ড 


অর্থাৎ আমি আপনাকে পিতৃহীন পেয়েছি । আপনার জন্মের পূর্বেই পিতা ইন্তেকাল করে- 
ছিল। পিতা কোন বিষয়-আশয়ও ছেড়ে যায়নি, ষদ্দ্বারা আপনার লালন-পালন হতে পারত । 
অতঃপর আমি আপনাকে আশ্রয় দিয়েছি। অর্থাৎ প্রথমে পিতামহ আবদুল মুত্তালিবের 
ও পরে পিতৃব্য আবু তালিবের অন্তরে আপনার প্রতি অগাধ ভালবাসা সৃচ্টি করে দিয়েছি । 
ফলে তারা উরসজাত সন্তান অপেক্ষা অধিক যত্বসহকারে আপনাকে লালন-পালন করত । 


EG AW و و‎ 


দ্বিতীয় নিয়ামত £ ৩5৩৫ ضال و و جد ک ضا لا‎ শব্দের অর্থ পথন্রজ্টও হয় 


এবং অনভিজ, বেখবরও হয়। এখানে দ্বিতীয় অর্থই উদ্দেশ্য । নবুয়ত লাভের পূর্বে তিনি 
আল্লাহ্‌র বিধি-বিধান সম্পর্কে বেখবর ছিলেন । অতঃপর নবুয়তের পদ দান করে তাঁকে 
পথনির্দেশ দেওয়া হয়। 


ae سے‎ ewe 


935 65 ۰ ۰ وجد ک عا لا فا غنی‎ gia 5 তা'আলা 


আপনাকে নিঃস্ব ও রিক্তহস্ত পেয়েছেন । 00 ধনশালী করেছেন । হযরত 
খাদীজা রো)-র ধনসম্পদ দ্বারা অংশীদারী কারবার করার মাধ্যমে এর সূচনা হয়, অতঃপর 
খাদীজা (রা)-কে বিবাহ করার ফলে তার সমস্ত সম্পত্তিই রসূলুল্লাহ্‌ সো)-র জন্য উৎসগিত 
হয়ে যায় । 

এ তিনটি নিয়ামত উল্লেখ করার পর রসূলুল্লাহ সো)-কে তিনটি বিষয়ের নির্দেশ 


AANA AS FA “FN GB Ve 


দেওয়া হয়েছে। প্রথম নির্দেশ ১৫% فلا‎ ৮৬ (০ ৬,৫১ শব্দের অর্থ জবরদস্তিমূলক- 


ভাবে অধিকারভুক্ত করা। উদ্দেশ্য এই যে, আপনি কোন পিতৃহীনকে অসহায় ও বেওয়ারিশ 
মনে করে তার ধনসম্পদ জবরদস্তিমূলকভাবে নিজ অধিকারভুক্ত করে নেবেন না। একা- 
রণেই রসূলুল্লাহ্‌ (সা) ইয়াতীমের সাথে সহৃদয় ব্যবহার করার জোর আদেশ দিয়েছেন এবং 
বেদনাদায়ক ব্যবহার করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন £ঃ মুসলমানদের সে গৃহই 
সর্বোত্তম যাতে কোন ইয়াতীম রয়েছে এবং তার সাথে সদ্ব্যবহার করা হয়। আর সে গৃহ 
সর্বাধিক মন্দ, যাতে কোন ইয়াতীম রয়েছে কিন্তু তার সাথে অসদ্যবহার করা হয়।__ 
(মাযহারী ) 


سے سے ئن ھی یر 


দ্বিতীয় নির্দেশ 8 78 4 05 هرو ا سا السا گل‎ শব্দের অর্থ ধমক দেওয়া এবং 


উতর সাহায্যপ্রার্থা 3 5 |‏ ۱ 1515193157 ٤5ہ‏ جی۔سائل 
উভয়কে ধমক দিতে রস্লুল্লাহ সো)-কে নিষেধ করা হয়েছে। সাহায্যপ্রার্থীকে কিছু দিয়ে‏ 
বিদায় করা এবং দিতে না পারলে নরম ভাষায় অক্ষমতা প্রকাশ করা উত্তম । এমনিভাবে‏ 
যে ব্যক্তি কোন শিক্ষণীয় বিষয় জানতে চায় তার জওয়াবেও কঠোরতা ও দুব্যবহার করা‏ 


নিষেধ । তবে যদি কোন সাহায্যপ্রাথী নাছোড়বান্দা হয়ে যায় তবে প্রয়োজনে তাকে ধমক 
দেওয়াও জায়েষ। 


সুরা যোহা ৮০৫ 


Aud dur তাক ح سر تا‎ 


তৃতীয় নির্দেশ 8 ربک فحد ث‎ ২০০ ৬1 ০৬০৯ ০০০ শব্দের অর্থ কথা 


سے سے .میں 


বলা । উদ্দেশ্য এই যে, মানুষের সামনে আল্লাহ্র নিয়ামতসমূহ বর্ণনা করুন । কৃতজ্ঞতা 
প্রকাশের এটাও এক পন্থা । এমনকি একজন অন্যজনের প্রতি যে অনুগ্রহ করে, তারও 
শোকর আদায় করার নির্দেশ রয়েছে । হাদীসে আছে, যে ব্যক্তি অপরের অনুগ্রহের শোকর 
আদায় করে না, সে আল্লাহ্‌ তা'আলারও শোকর আদায় করে না।---€( মাযহারী ) 


এক হাদীসে বলা হয়েছে, যে ব্যক্তি তোমার প্রতি অনুগ্রহ করে তোমারও উচিত তার 
অনুগ্রহের প্রতিদান দেওয়া। যদি আথিক প্রতিদান দিতে অক্ষম হও, তবে মানুষের সামনে 
তার প্রশংসা কর। কেননা, যে জনসমক্ষে তার প্রশংসা করে, সে কুতজ্ততার হক আদায় করে 

দেয় ।--€ মাযহারী ) 

মাসআলা ৫ সবরকম নিয়ামতের শোকর আদায় করাই ওয়াজিব। আথিক নিয়া- 
মতের শোকর হল তা থেকে কিছু খাঁটি নিয়তে ব্যয় করা। শারীরিক নিয়ামতের শোকর 
হল শারীরিক শক্তিকে আল্লাহ্‌র ফরয কার্ধ সম্পাদনে ব্যয় করা । জ্তানগত নিয়ামতের 
শোকর হল অপরকে তা শিক্ষা দেওয়া ।---( মাযহারী ). 

০ সূরা যোহা থেকে কোরআনের শেষ পর্যন্ত প্রত্যেক সূরার সাথে তকবীর বলা 


IAT 5 


সুন্নত ৷ শায়েখ সালেহ মিসরীর মতে এই তকবীর হলঃ 1% الا الله ال‎ ۷ 


( 513519 )۔۔ 


ইবনে কাসীর প্রত্যেক সরা শেষে এবং বগভী রে) প্রত্যেক সূরার শুরুতে তকবীর 
বলা সুন্নত বলেছেন ।---( মাহারী ) উভয়ের মধ্যে যাই করা হবে, তাতে সুন্নত আদায় হয়ে 
যাবে । | 


সূরা যোহা থেকে শেষ পর্যন্ত অধিকাংশ সূরায় রসূলুল্লাহ, (সো)-র প্রতি আল্লাহ্‌ 
তা‘আলার বিশেষ নিয়ামত ও তাঁর শ্রেষ্ঠত্ব বণিত হয়েছে এবং কয়েকটি সূরায় কিয়ামত ও 
তার অবস্থাবলী উল্লেখ করা হয়েছে। কোরআন মহান এবং যাবতীয় সন্দেহ ও সংশয়ের 
উধ্রে। এই বিষয়বন্ত দ্বারাই কোরআন পাক শুরু করা হয়েছে এবং সেই সত্তার মাহাত্ম্য 
বর্ণনা দ্বারা শেষ করা হয়েছে, যাঁর প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে । 


سو رة ال نشرا ج 


মন্ধায় অবতীর্ণ £ ৮ আয়াত ॥ 


০৮১৯1 ০১২০৪ 2 
50 52543625824 45 
فان مم السرا امم ار‎ ও 45540 e 
EGY ১2০০৬ 4৬150 ৫ 


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর 7۳ শুরু 


(১) আমি কি আপনার বক্ষ উন্মত্ত করে দেইনি 2 (২) আমি লাঘব করেছি 
আপনার বোঝা, (৩) যা ছিল আপনার জন্য অতিশয় দুঃসহ। (8) আমি আপনার আলো- 
চনাকে সমুঙ্চ করেছি । (৫) নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে । (৬) নিশ্চয় কম্টের 
সাথে স্বস্তি রয়েছে । (৭) অতএব, যখন অবসর পান, পরিশ্রম করুন । (৮) এবং আপনার 
পালনকর্তার প্রাতি মনোনিবেশ করুন । 





তফসীরের সারে-সংক্ষেপ 

আমি কি আপনার খাতিরে আপনার বক্ষ (জান ও সহিষ্কৃতা দ্বারা ) প্রশস্ত করে 
দেইনি? ( অর্থাৎ জ্ঞান ও বিস্তৃতি দান করেছি এবং প্রচারকার্ষে শন্ুদের বাধা দানের 
কারণে যে কষ্ট হয়, তা সহ্য করার ক্ষমতাও দিয়েছি ।---দুরের-মনসূর ) আমি আপনার 
বোঝা লাঘব করেছি, যা আপনার কোমর ভেঙ্গে দিচ্ছিল। [ “বোঝা” বলে এখানে সেসব 
বৈধ বিষয় বোঝানো হয়েছে, যা কোন কোন সময় রহস্য ও উপযোগিতাবশত রসূলুল্লাহ 
(সা) সম্পাদন করতেন এবং পরে প্রমাণিত হত যে, এটা উপযোগিতা ও উত্তম নীতির বিরোধী । 
এতে তিনি উচ্চমর্যাদা ও চরম নৈকট্যের কারণে এমন চিন্তিত হতেন, যেন কোন গোনাহ করে 
ফেলেছেন ! আয়াতে এ জাতীয় কাজের জন্য তাকে পাকড়াও করা হবে না বলে সুসংবাদ 
রয়েছে। এরূপ সুসংবাদ তাকে দু'বার দেওয়া হয়েছে---একবার মঙ্কায় এই সুরার মাধ্যমে 
এবং দ্বিতীয়বার মদীনায় সূরা ফাত্হের মাধ্যমে । এতে প্রথম সুসংবাদের তাকীদ নবায়ন 


সূরা 5 ۱ ৮০৭ 


ও তফসীল করা হয়েছে ]। আমি আপনার আলোচনাকে সমুচ্চে স্থাপন করেছি। ( অর্থাৎ 
শরীয়তের অধিকাংশ জায়গায় আল্লাহ্‌র নামের সাথে আপনার নাম যুক্ত হয়েছে । এক 
হাদীসে-কুদসীতে আল্লাহ. বলেন : کر ت ی‎ ১ ৩১ ذکر‎ 51 অর্থাৎ যেখানে আমার 
আলোচনা হবে, সেখানে আমার সাথে আগনার আলোচনাও হবে। যেমন, খোতবায়, তাশাহ- 
হদে, আযানে ও ইকামতে। আল্লাহ্‌র নামের উচ্চতা ও খ্যাতি বর্ণনাসাপেক্ষ নয়। সুতরাং 
আল্লাহ্‌র নামের সাথে যুক্ত নামও উচ্চ ও সুখ্যাত হবে। মস্কায় তিনি ও মুমিনগণ নানারকম 
কষ্ট ও বিপদাপদে গ্রেফতার ছিলেন। তাই অতঃপর সেসব কম্ট দূর করার প্রতিশ্তি 
দেওয়া হয়েছে যে, আমি যখন আপনাক্ষে আত্মিক সুখ দিয়েছি এবং আত্মিক কষ্ট দূর করে 
দিয়েছি, তখন পাথিব সুখ ও শ্রয়ের ব্যাপারেও আমার দয়া এবং অনুগ্রহের আশা করা 
উচিত। সেমতে আমি ওয়াদা করছি) নিশ্চয় বর্তমান কম্টের সাথে (অর্থাৎ সত্বরই ) 
স্বস্তি হবে। (এসব বিপদাপদের প্রকার ও সংখ্যা অনেক ছিল । তাই তাকীদের জন্য 
পুনশ্চ ওয়াদা করা হচ্ছে) নিশ্চয় বর্তর্ষা্ কম্টের সাথে স্বস্তি হবে। (সেমতে সব 
বিপদাপদ এক এক করে দূর হয়ে যায়। অতঃপর এসব নিয়ামতের কারণে শোকর 
আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে---আমি যখন এসব নিয়ামত দিলাম, তখন ) আপনি 
যখন ) 21515515 থেকে) অবসর পাবেন, তখন (আপনার বিশেষ বিশেষ ইবাদতে ) 
পরিশ্রম করুন (অর্থাৎ অধিক ইবাদত ও সাধনা করুন। এটাই আপনার শানের উপ- 
মুক্ত) এবং (যো কিছু চাইতে হয়, সে ব্যাপারে) আপনার পালনকর্তার দিকে মনোনিবেশ 
করুন। (অর্থাৎ তাঁর কাছেই চান। এতেও কম্ট দূর করার এক ধরনের সুসংবাদ 
রয়েছে। কেননা, আবেদন করার নির্দেশ দান প্রকারাতস্তরে আবেদন পূর্ণ করার প্রতিশ্ুতি 
স্বরাপ )। | 


আনুষজিক জ্ঞাতব্য বিষয় 

স্রা যোহার শেষে বণিত হয়েছে যে, সূরা যোহা থেকে শেষ পর্যন্ত বাইশটি সূরায় 
বেশীর ভাগ রসূলুল্লাহ, সো)-র প্রতি নিয়ামত ও তাঁর মাহাত্ম্য সম্পর্কে আলোচনা রয়েছে। 
মাত্র কয়েকটি স্রায় কিয়ামতের অবস্থা ও অন্যান্য বিষয় আলোচিত হয়েছে। আলোচ্য 
সূরা ইন্শিরাহেও রসূলুল্লাহ (সা)-কে প্রদত্ত বিশেষ বিশেষ অনুগ্রহ বণিত হয়েছে এবং এ 
বর্ণনায়ও সূরা যোহার ন্যায় জিজাসাবোধক ভঙ্গি অবলম্বন করা হয়েছে। 


রগ পে কলা ی‎ APT 


শব্দের অর্থ উন্মুক্ত করা । জান, তত্বকথা‏ 01-03% شرح لک دد ری 


ও উত্তম চরিত্রের জন্য বক্ষকে প্রশস্ত করে দেওয়ার অর্থে বক্ষ উণমুক্ত করা ব্যবহাত হয়ে 
HAA CF AF مر‎ TAPES AU A و ص‎ Bare 
د الله‎ 


থাকে। অন্য এক আয়াতে আছেঃ پشرح صد رک للا سلام‎ এ ০৪ ৩1 نمی بر‎ 


রসুলুল্লাহ (সা)-র পবিত্র বক্ষকে আল্লাহ্‌ তা'আলা জ্ঞান-তত্ত্বকথা ও উত্তম চরিত্রের জন্য 
এমন বিস্তৃত -করে দিয়েছিলেন যে, বড় বড় পণ্ডিত-দার্শনিকও তাঁর জ্ঞান-বিজানের ধারে 


৮০৮ ۰ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


কাছে পৌছতে পারেনি। এর ফলশুণতিতে সৃষ্টির প্রতি তার মনোনিবেশ আল্লাহ্‌ তাআলার 
প্রতি মনোনিবেশে কোন বিদ্ব স্ৃজ্টি করত না। কোন কোন সহীহ্‌ হাদীসে বণিত রয়েছে 
যে, ফিরিশতাগণ আল্লাহ্‌র আদেশে বাহ্যত ও তাঁর বক্ষ বিদারণ করে পরিক্ষার করেছিল । 
কোন কোন তফসীরবিদ এস্থলে বক্ষ উন্মুক্ত করার অর্থ সে বক্ষ বিদারণই নিয়েছেন। 
""-( ইবনে কাসীর) 


A “AAT A 0ھ ۶ ری ی‎ 


অর্থ বোঝা আর ظهر‎ ০১৪১ -এর শাব্দিক অর্থ কোমর ভেঙ্গে দেওয়া । অর্থাৎ কোমরকে 


নুইয়ে দেওয়া। কোন বড় বোঝা কারও মাথায় তুলে দিলে যেমন তার কোমর নুয়ে পড়ে, 
তেমনি আয়াতে বলা হয়েছে যে, যে বোঝা আপনার কোমরকে নুইয়ে দিয়েছিল, আমি 
তাকে আপনার উপর থেকে অপসারিত করে দিয়েছি। সে বোঝা কি ছিল, তার এক 
ব্যাখ্যা তফসীরের সার-সংক্ষেপে বণিত হয়েছে যে, এতে সে বৈধ ও অনুমোদিত কাজ 
বোঝানো হয়েছে, যা কোন কোন সময় রসূলুল্লাহ (সা) তাৎপর্য ও উপযোগিতাবশত 
সম্পাদন করেছেন কিন্তু পরে জানা গেছে যে, কাজটি উপযোগিতা ও উত্তম নীতির বিরোধী 
ছিল। রসূলুল্লাহ, (সা)-র মর্যাদা অত্যন্ত উচ্চে ছিল এবং তিনি আল্লাহ্র নৈকট্যের বিশেষ 
স্তরে অধিষ্ঠিত ছিলেন। তাই এ ধরনের কাজের জন্যও তিনি অতিশয় চিন্তিত, দুঃখিত 
ও ব্যথিত হতেন। আল্লাহ্‌ তা'আলা আলোচ্য আয়াতে সুসংবাদ শুনিয়ে সে বোঝা তার 
উপর থেকে সরিয়ে দিয়েছেন এবং বলেছেন যে, এ ধরনের কাজের জন্য আপনাকে পাকড়াও 
করা হবেনা। 

কোন কোন তফসীরবিদ এ ক্ষেত্রে বোঝার অথ" প্রসঙ্গে বলেছেন যে, নবুয়তের 
প্রথমদিকে রসূলুল্লাহ (সা)-র উপর ওহীর প্রতিক্রিয়াও গুরুতররূপে দেখা দিত। তদুপরি 
সারা বিশ্বে ইসলাম প্রচার করা এবং কুফর ও শিরকের বিলোপ সাধন করে সমগ্র মানব 
জাতিকে তওহীদে একত্রিত করার দিও তাঁর উপর ন্যস্ত ছিল। এসব ব্যাপারে আদেশ 


রি ছি রত AA 


ছিল و‎ ৩৯ এ 1 ৬৫ 22 3 ---অর্থাৎ আপনি আল্লাহ্‌র আদেশ অনুযায়ী সরলপথে 


অটল থাকুন। রসূলুল্লাহ (সা) এই গুরুভার তিলে তিলে অনুভব করতেন। এক হাদীসে 


শার্তা ডি তাকে তা‏ ڑل یم ص۔ 
وه هه 


আছে, তার দাড়ির কতক চুল সাদা হয়ে গেলে তিনি বললেন $ مرت‎ 1 ৬০ نی وہ‎ 


এই আয়াত আমাকে বুড়ো করে দিয়েছে। 

এই বোঝাকেই তাঁর অন্তর থেকে সরিয়ে দেওয়ার সুসংবাদ এ আয়াতে উক্ত হয়েছে। 
একে সরানোর পন্থা পরের আয়াতে এভাবে বণিত হয়েছে যে, আপনার প্রত্যেক কম্টের পর 
স্বস্তি আসবে। আল্লাহ্‌ তাআলা বক্ষ উন্মুক্ত করার মাধ্যমে তার মনোবল আকাশচুম্বী 
করে দেন। ফলে প্রত্যেক কঠিন কাজই তার কাছে সহজ মনে হতে থাকে এবং ফোন 
বোঝাই আর বোঝা থাকেনি । | 


সূরা ইনশিরাহ, ৮০৯ 


পা পাকি পা سے‎ লা ডিপ سے سے‎ 


০--_রসূলুল্লাহ (সা)-র আলোচনা উন্নত করা এই যে,‏ ر فعا لک ذ کر کا 


ইসলামের বৈশিষ্ট্যমূলক কর্মসমূহে আল্লাহর নামের সাথে তার নাম উচ্চারণ করা হয়। 
সারা বিশ্বের মসজিদসমূহের মিনারে ও মিম্বরে 'আশহাদু আল্‌ লাইলাহা ইল্লাল্লাহহ্*র সাথে 
সাথে “আশহাদু আন্না মোহাম্মাদার রসূলুল্লাহ্‌, বলা হয়ে থাকে। এ ছাড়া বিশ্বের কোন 
জ্ঞানী মানুষ তাঁর নাম সম্মান প্রদর্শন ব্যতীত উচ্চারণ করে না, যদিও সে অমুসলমান হয়। 

এখানে তিনটি নিয়ামত উল্লেখ করা হয়েছে---) ১৩ ০7৯ ( বক্ষ উন্মোচন) 
وضع وزر‎ (বোঝা লাঘবকরণ) ও )% ১ ৫১) (আলোচনা উন্নতকরণ )। এগুলোকে 
তিনটি বাক্যে ব্যক্ত করা হয়েছে এবং প্রত্যেক বাক্যে কর্তা ও কর্মের মাঝখানে ৮) 
অথবা ৮৮০ ব্যবহার করা হয়েছে। এতে রসুলুল্লাহ্‌ (সো)-র বৈশিষ্ট্য ও বিশেষ মাহা 
স্মের দিকে ইঙ্গিত রয়েছ যে, এসব কাজ আপনার খাতিরেই করা হয়েছে । 

7۶ ور‎ 009-0 JAI AI aw 

১১ ৬----আরবী ভাষার একটি নীতি‏ مع العسريسرا ١ن‏ مع العسر يسرا 
এই যে, আলিফ ও লাম যুক্ত শব্দকে যদি পুনরায় আলিফ ও লাম সহকারে উল্লেখ করা‏ 
হয়, তবে উভয় জায়গায় একই বস্তুসস্তা অর্থ হয়ে থাকে এবং আলিফ ও লাম ব্যতিরেকে‏ 
পুনরায় উল্লেখ করা হলে উভয় জায়গায় পৃথক পৃথক বন্তসত্তা বোঝানো হয়ে থাকে |‏ 
আলোচ্য আয়াতে 1৯) 1 শব্দটি যখন পুনরায় _)+ 1 উল্লিখিত হয়েছে, তখন বোঝা‏ 
গেল যে, উভয় জায়গায় একই ৮ অর্থাৎ কষ্ট বোঝানো হয়েছে। পক্ষান্তরে‏ 
শব্দটি উভয় জায়গায় আলিফ ও লাম ব্যতিরেকে উল্লিখিত হয়েছে। এতে নিয়মানুযায়ী‏ 
তথা স্বস্তি প্রথম ১০৯ তথা স্বস্তি থেকে ভিনন। অতএব‏ سر বোঝা যায় যে, দ্বিতীয়‏ 


GAS AIA শে 


আয়াতে | العسر پسر‎ শৈ এ 1-এর পুনরুজ্পেখ থেকে জানা গেল যে, একই 


কম্টের জন্য দু'টি স্বস্তির ওয়াদা করা হয়েছে। দু*-এর উদ্দেশ্যও এখানে বিশেষ দু'-এর 
সংখ্যা নয়; বরং উদ্দেশ্য অনেক। অতএব সারকথা এই যে, রসূলুল্লাহ সো)-র একটি 
কস্টের সাথে তাকে অনেক স্বস্তিদান করা হবে। 


হযরত হাসান বসরী রে) বলেনঃ আমার কাছে বর্ণনা করা হয়েছে যে, রসূলুল্লাহ 

সো) সাহাবায়ে -কিরামকে এই আয়াত থেকে দু'টি সুসংবাদ শুনিয়েছেন এবং বলেছেন, 
لی یغلب عسریسر ین‎ অর্থাৎ এক কষ্ট দুই স্বত্তির উপর প্রবল হতে পারে 
না। সেমতে মুসলমান ও অমুসলমানদের লিখিত সব ইতিহাস ও সীরাত গ্রন্থ সাক্ষ্য দেয় যে, 
যে কাজ কঠিন থেকে কঠিনতর বরং সাধারণ মানুষের দৃষ্টিতে অসম্ভব মনে হত, রসূলু- 


ল্লাহ (সা)-র জন্য সে কাজ সহজতর হয়ে গিয়েছিল | 
১০২-_- 


৮১০ . তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 
শিক্ষা ও প্রচারকাষে' নিয়োজিত ব্যক্তিদের জন্য একান্তে যিকর ও আল্লাহর দিকে 


ALU | পর পার পাপা Awe جس‎ 


سفا ذا فرغت فا سب والی و بک فا رغب মনোনিবেশ করা জরুরী ৫‏ 


অর্থাৎ আপনি যখন দাওয়াত ও তবলীগের কাজ থেকে অবসর পান, তখন অন্য কাজের 
জন্য তৈরী হয়ে যান। আর তা হল এই যে, আল্লাহর যিকর, দোয়া ও ইস্তেগফারে 
আত্মনিয়োগ 2۳22 ۱ অধিকাংশ তফসীরবিদ এ তফসীরই করেছেন। কেউ কেউ অন্য 
তফসীরও করেছেন কিন্তু এটাই অধিকতর বোধগম্য তফসীর। এর সারমর্ম এই যে, 
দাওয়াত, তবলীগ, মানুষকে পথপ্রদর্শন করা এবং তাদের সংশোধনের চিন্তা করা --এসবই 
ছিল রসূলুল্লাহ (۲ 75556 ইবাদত। কিন্তু এটা সৃষ্টজীবের মধ্যস্থতায় ইবাদত। 
আয়াতের উদ্দেশ্য এই যে, আপনি কেবল এজাতীয় পরোক্ষ ইবাদত করে ক্ষান্ত হবেন না 
বরং যখনই এ ইবাদত থেকে অবসর পাবেন, তখন একান্তে প্রত্যক্ষভাবে আল্লাহর দিকে 
মনোনিবেশ করুন। তাঁর কাছেই প্রত্যেক কাজে সাফল্য লাভের দোয়া করুন। আল্লাহ্‌র 
যিকর ও প্রত্যক্ষ ইবাদতই তো আসল উদ্দেশ্য। এর জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে। 
সম্ভবত এ কারণেই পরোক্ষ ইবাদত থেকে অবসর পাওয়ার কথা বলা হয়েছে। এটা এক 
প্রয়োজনের ইবাদত। এ থেকে অবসর পাওয়া সম্তভব। কিন্তু প্রত্যক্ষ ইবাদত তথা আল্লাহ্‌র 
দিকে মনোনিবেশ করা এমন বিষয়, যা থেকে মু'মিন ব্যক্তি কখনও অবসর পেতে পারে না, 
বরং তার জীবন ও সর্বশক্তি এতে ব্যয় করতে হবে। 

এ থেকে জানা গেল যে, আলিম সমাজ, যার শিক্ষা, প্রচার ও জনসংশোধনের কাজে 
নিয়োজিত থাকেন, তাদের কিছু সময় আল্লাহ্‌র যিকর ও আল্লাহ্‌র দিকে মনোনিবেশে 
ব্যয়িত হওয়া উচিত। ATÎ আলিমগণ এরূপই ছিলেন। এছাড়া শিক্ষা এবং প্রচারকার্যও 


কার্ষকর হয় না এবং তাতে বরকতও হয় না। فا نصب‎ শব্দটি (৫) 
থেকে উদ্ভৃত। এর আসল অর্থ পরিশ্রম ও ক্লান্তি। এতে ইঙ্গিত রয়েছে যে, ইবাদত ও 
যিকর এতটুকু করা উচিত যে, তাতে কিছু কম্ট্‌ ও ক্লান্তি অনুভূত হয়---আগর্লাম পর্যন্তই 
সীমিত রাখা উচিত নয়। কোন ওযিফা কিংবা নিয়ম মেনে চলাও এক প্রকার কম্ট ও 
ক্লান্তি, যদিও কাজ সামান্যই হয় । 


৩৮৭ EB) 
সূরা তীন 


মক্কায় অবতীৰ্ণ 8 ৮ আয়াত ॥ 


میاه امن ای نو 
اي وا سیف فآ لا এত‏ 
৯ ৫৮ 85561 Cty ৫৪:৯১: ?০৩০১।৫৬‏ 


9৮৫1523৯6০৪ 25414)‏ وو 


و 


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র নামে শুরু 
(১) শপথ আজীর ফল ( তথা ডুমুর ) ও হয়ত্নের, (২) এবং রর 
(৩) এবং এই নিরাপদ নগরীর । (8) আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবন্নবে 
(৫) ৪পর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে (৬) কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে 
ও সৎকম করেছে, তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার। (৭) অতঃপর কেন তুমি অবিশ্বাস 
করছ কিম্ামতকে ? (৮) আল্লাহ্‌ কি বিচারকদের মধ্যে শ্রেন্ভতম বিচারক নন £ 








তফসীরের সার-সংক্ষেপ ۱ | 

শপথ আজীর (ডুমুর) রক্ষের, যয়তৃন বৃক্ষের, তুরে সিনীনের এবং এই. নিরাপদ 
নগরীর (অর্থাৎ মন্কা মোয়াযযমার )। আমি মানুষকে জুন্দরতর অবয়বে সৃষ্টি করেছি, 
অতঃপর (তাদের মধ্যে যে লোক্ষ রূদ্ধ হয়ে যায়) তাকে হীনতাগ্রস্তদের মধ্যে হীনতর 
করে দেই। (অর্থাৎ সৌন্দর্য কদাকারে এবং শক্তি দৌর্বল্যে পরিবতিত হয়ে যায় )। 
ফলে সে হীন থেকে হীনতর হয়ে যায়। (এতে পূর্ণ মন্দতা বর্ণনা করা উদ্দেশ্য। এর ফলে 
আল্লাহ যে তাদেরকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম, তাই ফুটে উঠে। অন্য এক আয়াতে 


A WwW ABT‏ تیش 


শা‏ پور 
৬০31 48 ___আল্াহ্‌ তা'আলা পুনরায় সৃষ্টি‏ خلقکم আছে 55৯5 ৩০‏ 


করতে ৬ تست‎ সক্ষম---একথা সপ্রমাণ করাই এ সূরার উদ্দেশ্য বলে মনে হয়। 


৮১২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥॥ অম্টম খণ্ড 


سے ص دی و ی سیم و 


১০১ -বাক্যে এরই প্রতি ইঙ্গিত রয়েছে। আলোচ্য আয়াতের‏ یکذ بی بعد با لد ین 


ব্যাপকতা থেকে জানা যায় যে, সব রৃদ্ধই বিশ্রী ও হীন হয়ে যায়। এই সন্দেহ নিরসনের 
জন্য অতঃপর আয়াতে ব্যতিক্রম উল্লেখ করা হয়েছে) কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও 
সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার। (এতে ব্যক্ত করা হয়েছে যে, 
মুমিন সৎকর্ম রুদ্ধ ও দুর্বল হওয়া সত্ত্বেও পরিণতির দিক দিয়ে ভাল অবস্থায়ই থাকে, 
বরং তাদের ইযযত পূর্বাপেক্ষা বেড়ে যায়। অতঃপর বলা হয়েছে যে, আল্লাহ্‌ যখন সৃষ্টি 
করতে ও অবস্থা পরিবর্তন করতে সক্ষম, তখন হে মান্ষ ) অতঃপর কিসে তোমাকে 
কিয়ামতে অবিশ্বাসী করে £ (অর্থাৎ কোন্‌ যুক্তি-প্রমাণের ভিত্তিতে তুমি কিয়ামতকে 
মিথ্যা মনে কর? ) আল্লাহ তাআলা কি সব বিচারক অপেক্ষা শ্রে্ঠতম বিচারক নন? 
(পাথিব কাজকারবারে ও তন্মধ্যে মানবস্থম্টি ও বাধক্যে তার মধ্যে পরিবর্তন আনার 
কথা উপরে বণিত হয়েছে এবং পারলৌকিক ব্যাপারাদিতেও ---ত“মধ্যে কিয়ামত ও দান- 
প্রতিদান অন্যতম )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


JAD AW রগ 
১5801 5 ৬৩1 ১-এ সূরায় চারটি বস্তুর শপথ করা হয়েছে। এক. তীন 


অর্থাৎ আঙ্জীর তথা' ডুমুর বক্ষ । দুই. যয়তুন রুক্ষ । তিন. তুরে সিনীন। চার. মক্কা 
মোকাররমা । এই বিশেষ শপথের কারণ এই হতে পারে যে, তুর পর্বত ও মক্কা নগরীর 
ন্যায় ডুমুর ও যয়তন রূক্ষও বহুল উপকীরী। এটাও সম্ভবপর যে, এখানে তীন ও যয়তুন 
উল্লেখ করে সে স্থান বোঝানো হয়েছে, যেখানে এ রুক্ষ প্রচুর পরিমাণ উৎপন্ন হয়। 
আর সে স্থান হচ্ছে শাম দেশ, যা পয়গম্বরগণের আবাসভূমি। হযরত ইবরাহীম (আ)ও 
সে দেশে অবস্থান করতেন। তাঁকে সেখান থেকে হিজরত করিয়ে ۲2 মোকাররমায় 
আনা হয়েছিল। এভাবে উপরোক্ত শপথসমূহে সেসব পবিন্র ভূমি অন্তভূক্ত হয়ে গেছে, 
যেখানে বিশেষ বিশেষ পয়গম্রগণ জন্মগ্রহণ করেছেন ও প্রেরিত হয়েছেন। শাম দেশ 
অধিকাংশ 557708 আবাসভূমি | 55 পর্বত মুসা আ)-র আল্লাহ্‌র সাথে বাক্যা- 
লাপের স্থান। সিনীন অথবা সীনা ত্র পর্বতের অবস্থানস্থলের নাম। নিরাপদ শহর শেষ 
নবী (সা)-এর জন্মস্থান ও বাসস্থান। 


“AT A Ae nr 


UAE 35) _‏ لاسا ن فی | خسن تفویم ۱ শপথের পর বলা হয়েছে‏ 
وو ہو موہ শাব্দিক অর্থ কোন‏ چو تقو ہم 


×5٢ ۵ 2012۲5 ٣٣٣٣٣ 8‏ 5ا5 ,کا ڈی 301 جو۔احسن تقویم 


জীবের তুলনায় উত্তম করা হয়েছে এবং তার দৈহিক অবয়ব এবং আকার-আকৃতিকেও দুনি- 
যার সব প্রাণী অপেক্ষা সুন্দরতম করা হয়েছে। 


সরা তীন ৮১৩ 


সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে মানুষ সর্বাধিক সুন্দর £ মানুষকে আল্লাহ্‌ তাআলা সমস্ত 
সৃষ্ট বস্তর মধ্যে সর্বাধিক সুন্দর করেছেন, ইবনে আরাবী বলেন £ আল্লাহ্র সৃষ্ট বস্তুর 
মধ্যে মানুষ অপেক্ষা সুন্দর কেউ নেই। কেননা, আল্লাহ্‌ তা'আলা তাকে জ্ঞানী, শক্তিমান, 
বস্তা, শ্রোতা, দ্রম্টা, কুশলী এবং প্রজ্তাবান করেছেন। এগুলো প্রকৃতপক্ষে আল্লাহ্‌ 28 ص2‎ 


গুণাবলী । সেমতে বুখারী ও মুসলিমের হাদীসে আছে : ن الله خلق ! د م علی صو رلک‎ ۱ 


অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা আদম (আ)-ফে নিজের আকারে সৃষ্টি করেছেন। এর অর্থ এটাই 
হতে পারে যে, আল্লাহ্‌ তা'আলার কতিপয় গুণাবলী কোন কোন পর্যায়ে তাকেও দেওয়া 
হয়েছে । নতুবা আল্লাহ্‌ তা'আলার কোন আকার নেই।---(কুরতুবী) 

মানব সৌন্দর্যের একটি অভাবনীয় ঘটনা £ কুরতুবী এস্থলে বর্ণনা করেন, ঈসা 
ইবনে মূসা হাশেমী খলীফা আবূ জাফর মনসূরের একজন বিশেষ সভাসদ ছিলেন। 
তিনি স্ত্রীকে অত্যধিক ভালবাসতেন। একদিন জ্যোৎস্সা রান্্রিতে স্ত্রীর সাথে বসে হাসি 


তামাশার ছলে বলে ফেললেন £ 75)1 ৬০ ০৯৯1 انٹ طالق ثلاثا ان لم ثکو نی‎ 
অর্থাৎ তুমি তিন তালাক, যদি তুমি চাঁদ অপেক্ষা অধিক সুন্দরী না হও। একথা বলতেই 
آ3‎ উঠে পর্দায় চলে গেল এবং বলল £ আপনি আমাকে তালাক দিয়েছেন। ব্যাপারটি 
যদিও হাসি তামাশার ছিল কিন্ত বিধান এই যে, পরিক্ষার তালাক শব্দ হাসি তামাশার ছলে 
উচ্চারণ করলেও তালাক হয়ে যায়। ঈসা ইবনে মূসা চরম অস্থিরতার মধ্যে রাত্রি 
অতিবাহিত করলেন । প্রত্যষে খলীফা আবূ জা'ফর মনসুরের কাছে উপস্থিত হয়ে তাকে 
সমস্ত বৃত্তান্ত জানালেন। খলীফা শহরের ফতওয়াবিদ আলিমগণকে ডেকে মাসআলা 
জিক্তেস করলেন। সবাই এক উত্তর দিলেন যে, তালাক হয়ে গেছে। কেননা, তাদের মতে 
চন্দ্র অপেক্ষা সুন্দর হওয়া কোন মানুষের পক্ষে সম্ভবপরই নয়। কিন্তু ইমাম আবু হানীফার 
জনৈক শিষ্য আলিম চুপচাপ বসে ছিলেন। খলীফা জিজ্ঞাসা করলেন, আপনি নিশ্চুপ কেন? 
তখন তিনি বিসমিল্লাহির রাহ্‌মানির রাহীম পাঠ করে আলোচ্য সূরা তীন তিলাওয়াত করলেন 
এবং বললেন £ আমিরুল মু'মিনীন, আল্লাহ্‌ তা"আলা বলেছেন যে, মানুষ মাতেরই অবয়ব 
জুন্দরতম। কোন কিছুই মান্ষ অপেক্ষা সুন্দর নয় । একথা শুনে উপস্থিত আলিমগণ 
বিজ্ময়াভিভূত হয়ে গেলেন এবং কেউ বিরোধিতা করলেন না। সেমতে খলীফা তালাক 

হয়নি বলে রায় দিয়ে দিলেন। 

এ থেকে জানা গেল যে, আল্লাহ্‌ তা'আলার সমগ্র সৃষ্টির মধ্যে মানুষ সর্বাধিক সুন্দর 
রূপ ও সৌন্দর্যের দিক দিয়েও এবং শারীরিক গড়নের দিক দিয়েও। তার মস্তকে কেমন অঙ্গ 
কি কি আশ্চর্যজনক কাজ করছে-_-মনে হয় যেন একটি ফ্যাক্টরী, যাতে নাযুক, সুক্ষ ও 
সয়ংক্রিয় মেশিন চালু রয়েছে। তার বক্ষ ও পেটের অবস্থাও তদ্রপ। তার হস্তপদের গঠন ও 
আকার হাজারো উপযোগিতার উপর ভিত্তিশীল। এ কারণেই দার্শনিকগণ বলেন ঃ মানুষ 
একটি ক্ষুদ্র জগৎ অর্থাৎ সমগ্র জগতের একটি মডেল । সমগ্র জগতে যেসব বস্তু ছড়িয়ে 
আছে, তা সবই মানুষের মধ্যে সমবেত আছে ।--€ কুরতুবী ) ۱ 

সুফী বুষুর্গগণও এ বিষয়ের সমর্থন করেছেন এবং কেউ কেউ মানুষের আপাদমস্তক 
বিশ্লেষণ করে তাতে জগতের সব বস্তুর. নমুনা দেখিয়েছেন । 


৮১৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


یو পাতাতে পাঠে পলা কাপ‏ س‫ 


মধ্ো‏ بو পূর্বের আয়াতে মানুষকে er‏ م ودد ا 6 | سل سا فلین 


সুন্দরতম সৃষ্টি করার বর্ণনা ছিল। এ আয়াতে তার বিপরীতে বলা হয়েছে যে, সে যৌবনের 
প্রারস্তে যেমন সমগ্র সৃষ্টির মধ্যে সর্বাধিক সুন্দর ও শ্রেষ্ঠ ছিল, তেমনি পরিশেষে সে নিকৃষ্ট 
থেকে নিরুষ্টতর এবং মন্দ থেকে মন্দতর হয়ে যায় । বলাবাহুল্য, এই উৎরুষ্টতা ও 
নিকৃষ্টতা তার বাহ্যিক ও শারীরিক অবস্থার দিক দিয়ে বলা হয়েছে। যৌবন অস্তমিত হয়ে 
গেলে তার আকার-আক্কৃতি বদলে যায়। বার্ধক্য এসে তাকে সম্পূর্ণ পাল্টে দেয়। সে কুশ্রী 
দৃষ্টিগোচর হতে থাকে এবং কর্মক্ষমতা হারিয়ে অপরের উপর বোঝা হয়ে যায়। কারও 
কোন উপকারে আসে না। অন্যান্য জীবজন্ত এর বিপরীত । তারা শেষ পর্যন্ত কর্মক্ষম 
থাকে । মানুষ তাদের কাছ থেকে দুগ্ধ, বোঝা বহন এবং অন্যান্য বহু রকম কাজ নেয়। 
তাদেরকে জবাই করা হলে অথবা তারা মারা গেলেও তাদের চামড়া, পশম, অস্থি মানুষের 
কাজে আসে। কিন্তু মানুষ যখন বার্ধক্যে অক্ষম হয়ে যায়, তখন সে সাংসারিক দিক দিয়ে 
সম্পূর্ণ বেকার হয়ে যায়। মৃত্যুর পরও তার কোন অংশ দ্বারা কোন মানুষ অথবা জন্তুর 
উপকার হয় না। সার কথা, মানুষ যে নিকৃষ্টদের মধ্যে নিকষ্টতম, এর অর্থ তার বৈষয়িক 
ও শারীরিক অবস্থা। হযরত যাহ্হাক প্রমুখ থেকে এ তফসীরই বণিত রয়েছে ।_--( কুরতুবী ) 


এ তফসীর অনুযায়ী পরের আয়াতে মুমিন সৎকর্মীর ব্যতিক্রম উল্লেখ করা হয়েছে। 
এর অর্থ এই নয় যে, মুমিন সৎকর্মী বার্ধক্যে অক্ষম ও অপারক হয় না। বরং উদ্দেশ্য এই যে, 
তাদের দৈহিক বেকারত্ব ও বৈষয়িক অকর্মন্যতার ক্ষতি তাদের হয় না বরং ক্ষতি কেবল 
তাদের হয় যারা নিজেদের সমগ্র চিন্তা ও যোগ্যতা বৈষয়িক উন্নতিতেই ব্যয় করেছিল । 
এখন তা নিঃশেষ হয়ে গেছে এবং পরকালে তাদের কোন অংশ নেই। কিন্তু মু'মিন সৎকরীঁর 
পুরস্কার ও সওয়াব কোন সময়ই নিঃশেষ হয় না। দুনিয়াতে বার্ধক্যের বেকারত্ব ও অপার- 
কতার সম্মুখীন হলেও পরকালে তার জন্য উচ্চ মর্যাদা ও সুখই সুখ বিদ্যমান থাকে । বার্ধক্য- 
জনিত বেকারত্ব ও কর্ম হ্রাস পাওয়া সত্ত্বেও তাদের আমলনামায় সেসব কর্ম লিখিত হয়, যা 
তারা শক্তিমান অবস্থায় করত। হযরত আনাসের রেওয়ায়েতে রসূলুল্লাহ সো) বলেন £ কোন 
মুসলমান অসুস্থ হয়ে পড়লে আল্লাহ্‌ তা'আলা আমল লেখক ফেরেশতাগণকে আদেশ দেন, 
সুস্থ অবস্থায় সে যেসব সৎ কর্ম করত, সেগুলো তার আমলনামায় লিপিবদ্ধ করতে থাক ।-_ 
(বুখারী) এছাড়া এস্থলে মু'মিন সৎ কর্মীর প্রতিদান জান্নাত ও তার নিয়ামত বর্ণনা করার 


IL‏ بر 9 سره سرد رم 


পরিবর্তে বলা হয়েছে £ لهم اجر غهر ممنو ن‎ অর্থাৎ তাদের পুরস্কার কখনও বিচ্ছিন্ন 
ও | 


ও কতিত হবে না। এতে এদিকেও ইঙ্গিত হতে পারে যে, তাদের এই পুরস্কার দুনিয়ার বৈষয়িক 
জীবন থেকেই শুরু হয়ে যায় । আল্লাহ্‌ তা'আলা তার প্রিয় বান্দাদের জন্য বার্ধক্যে এমন 
খাঁটি সহচর জুটিয়ে দেন, যারা শেষ মুহ্র্ত পর্যন্ত তাদের কাছ থেকে আত্মিক উপকারিতা 
লাভ করতে থাকেন এবং তাদের সর্বপ্রকার সেবাযত্ব করেন । এভাবে বার্ধক্যের যে স্তরে 
মানুষ বৈষয়িক ও দৈহিক দিক দিয়ে অকেজো, বেকার ও অপরের উপর বোঝারূপে গণ্য হয়, 
সে স্তরেও আল্লাহ্‌র প্রিয় বান্দাগণ বেকার থাকেন না। কোন কোন তফসীরবিদ আলোচ্য 


সূরা তীন ৮১৫ 


مر سے > ےر سے م 


আয়াতের এরাপ তফসীর করেছেন যে, د د نا اسقل : سافلٹھی‎ 0 


মানুষের জন্য নয় বরং কাফির ও পাপাচারীদের জন্য বলা হয়েছে, যারা আল্লাহ্‌ প্রদত্ত 
সুন্দর অবয়ব, গুণগত উৎকর্ষ ও বিবেককে বৈষয়িক সুখ-স্বাচ্ছন্দ্যের পেছনে বরবাদ কবে 
দেয়। এই অকুতজ্তার শাস্তি হিসাবে তাদেরক্ষে হীনতম পর্যায়ে পৌছে দেওয়া হবে । 


ean‏ شم 


এমতাবস্থায় 191 الا ال ین‎ বাক্যের ব্যতিক্রম বাহ্যিক অর্থেই বহাল থাকে। অর্থাৎ 


যারা মুমিন ও সৎকমাঁ, তাদেরকে নিকৃষ্টতম পর্যায়ে পৌছানো হবে না। কেননা, তাদের 
পুরস্কার সব সময়ই অব্যাহত থাকবে ।-_( মাযহারী ) 


سے سے ون 9 س ړک 


___এতে কিয়ামতে অবিশ্বাসীদেরকে হশিয়ার করা‏ فما یکل ہک بعد با لد ین 


হয়েছে যে, আল্লাহ্র কুদরতের উপরোক্ত দৃশ্য ও পরিবর্তন দেখার পরও তোমাদের জন্য 
পরকাল ও কিয়ামতকে মিথ্যা মনে করার কি অবকাশ থাকতে পারে। আল্লাহ্‌ ۰ 
কি সব বিচারকের মহা বিচারক নন ? 

٦ আবু হুরায়রা (রা)-র রেওয়ায়েতে রসূলুল্লাহ সো) বলেন £ যে ব্যক্তি সূরা 


Nee Ieee 


ভীনের ৫৯৯৬৫ لیس !با كي الحا‎ পর্যন্ত পাঠ করে, তার উচিত و انا على‎ 


“A 


বলা। সেমতে ফিকাহবিদগণের মতেও এই বাক্যটি পাঠ‏ لک می التاهد بی 
করা মোস্তাহাব |‏ 


سو ر ة 8৩01‏ 


সরা 77ت‎ 
মক্কায় অবতীর্ণ 8 ১৯ আয়াত ॥ 


قرا پام ريك ۳ এস চে‏ 00ئ۸ 

YE A 
بط © ان تفه ربیف زج خ اريت انغ‎ ০০১ 
ینمی عدا لدا ع ۵ أربت ان ڪات عل لدی ومر‎ 
RSE SET 
SN RASTER FEIN EET يک ۃ‎ 


৬৯‏ ص جو رک 


1 


۰ পরম করুণাময় ও অসীম দয়াল আল্লাহ্র IN OF 

(১) পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন (২) সৃষ্টি 
করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। (৩) পাঠ করুন, আপনার পালনকর্তা মহা 
দয়ালু, (8) “যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, (৫) শিক্ষা দিয়েছেন মানুষকে যা 
সে জানত না। (৬) সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে, (৭) একারণে যে, সে নিজেকে 
অভাবমুক্ত মনে করে । (৮) নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে । (৯) 
আপনি কি তাকে দেখেছেন, ঘে নিষেধ করে (১০) এক বান্দাকে যখন সে নামায পড়ে? 
(১১) আপনি কি দেখেছেন ঘদি সে স পথে থাকে (১২) অথবা আল্লাহ্‌্ভীতি শিক্ষা দেয়। 
(১৩) আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। (১৪) সেকি 
জানে না যে, আল্লাহ্‌ দেখেন? (১৫) কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের 
সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই---(১৬) মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ। (১৭) অতএব, 
সে তার সভাসদদেরকে আহবান করুক । (১৮) আমিও আহৃবান করব জাহানামের 









সূরা আলাক ৮১৭ 


প্রহরীদেরকে। (১৯) কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সিজদা 
করুন ও আমার নৈকট্য অর্জন করুন । 


তফদীরের সার-সংক্ষেপ 


C اقرا‎ থেকে (৯১ +) ০ পর্যন্ত আয়াতগুলো অবতরণের মাধ্যমে নবুয়তের 
সূচনা হয়। বুখারী ও মুসলিমের রেওয়ায়েতে এর কাহিনী এভাবে বণিত রয়েছে যে, নবুয়ত 
লাভের কিছু দিন পূর্বে রসূলুল্লাহ সো) আপনাআপনি নির্জনতাপ্রিয় হয়ে যান। তিনি হেরা 
গিরিগুহায় গমন করে কয়েক রান্রি পর্যন্ত অবস্থান করতেন । এক দিন হঠাৎ জিবরাঈল এসে 
উপস্থিত হলেন এবং বললেন 8 {অর্থাৎ পাঠ করুন । রসূলুল্লাহ্‌ সো) বললেন ঃ 

৮৮1৮৮ অর্থাৎ আমি যে পড়তে জানি না। জিবরাঈল তাঁকে সজোরে চেপে ধরলেন, 


অতঃপর ছেড়ে দিয়ে বললেন ۱ পাঠ করুন। তিনি আবারও সে জওয়াবই দিলেন | 


তা‏ پم صس پر 


এমনিভাবে তিন বার চেপে ধরলেন ও ছেড়ে দিয়ে বললেন $ রি থেকে 1০ পরত ) 


হে পয়গন্থর (এ সময়কার আয়াতগুলোসহ আপনার প্রতি যে কোরআন নাঘিল হবে, 
তা) আপনি আপনার পালনকর্তার নাম নিয়ে পাঠ করুন। [ অর্থাৎ যখন পাঠ করেন, 


اس مرج 


তখন "বিসমিল্লাহির রহমানির রাহীম’ বলে পাঠ করুন। অন্য এক আয়াতে ৬1} اذا‎ 


| رش ہآ فا 
বলে কোরআন পাঠের সাথে আউযুবিল্লাহ পড়ার আদেশ করা‏ القرا ی ستعذ با اش 


হয়েছে। এ 7 Fe আদেশের আসল উদ্দেশ্য আল্লাহ্র উপর ভরসা করা ও তার কাছে সাহায্য 
প্রার্থনা করা। এটা মনে মনে বলা ওয়াজিব এবং মুখে উচ্চারণ করা সুন্নত । এ আয়াত নাযিল 
হওয়ার সময় রসূলুল্লাহ (সা)-র বিসমিল্লাহ্‌ জানা থাক্কা জরুরী নয়। কিন্তু কোন কোন 
রেওয়ায়েতে এ সূরার সাথে বিসমিল্লাহির রহমানির রাহীম নাষিল হওয়াও বগিত আছে। 


اخر جه الواحد ی عرن کر م و الحسن انهما قالا او ل ما نز ل پسم 
له الرحفی الرحهم واول سورة اقرً و اخرجه ابی جریروغیره عن 
ابی عباس ان قال | ول ما نز ل جبرا ھل علو السلا م علی النبی صلی 

এও ০5 ৩ ৭‏ پا محمد استعذ ثم 41405 ০ ০ ০৮১১1‏ کا 


১০৩--- 


৮১৮. তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


আলোচ্য আয়াতে আল্লাহ্‌র নামে পাঠ করতে বলা হয়েছে । এ আয়াতে স্বয়ং এই 
আয়াতসমূহও অন্তভু ক্ত রয়েছে । এটা এমন যেমন কেউ অপরকে বলে, আমি যা বলি শুন। 
এতে স্বয়ং এই বাক্যটি শুনার আদেশ করাও বক্তার উদ্দেশ্য থাকে । অতএব সারকথা এই 
যে, এ আয়াতগুলো পাঠ করুন অথবা পরে যেসব আয়াত নাযিল হবে, সেগুলো পাঠ করুন, 
সবগুলোর পাঠই আল্লাহ্‌র নামে হওয়া উচিত। রসূলুল্লাহ্‌ সো) স্বতঃস্ফূর্তভাবে জানতে পেরে- 
ছিলেন যে, এটা কোরআন ও ওহী । হাদীসে বণিত আছে যে, তিনি ভীত হয়ে গিয়েছিলেন এবং 
_ওয়ারাকা ইবনে নওফলের কাছে গমন করেছিলেন! অবশ্য সন্দেহের কারণে ছিল না বরং 
ওহীর ভীতির কারণে তিনি এরূপ করতে বাধ্য হয়েছিলেন। বিষয়টি ওয়ারা'কার কাছে বর্ণনা 
করা ছিল মানসিক শান্তি ও বিশ্বাস বৃদ্ধির উদ্দেশ্যে, অবিশ্বাসের কারণে নয় । শিক্ষক ছাত্রকে 
অক্ষর শিক্ষাদান আরম্ভ করার সময় বলেন ঃ পড়। একে কেউ অসাধ্য কাজের আদেশ বলে 
না। রসূলুল্লাহ সো)-র ওযর করার এক কারণ এই যে, তিনি কি পড়বেন, তা তার কাছে 
নিদিষ্ট ছিল না। এটা গয়গম্থরের শানের খেলাফ হয়। দ্বিতীয় কারণ এই যে, পাঠ করা 
অধিকাংশ সময় লিখিত বিষয় পড়ার অর্থে ব্যবহাত নয়। তার যেহেতু অক্ষরক্তান ছিল না, 
তাই এই ওযর করেছেন । রসূলুল্লাহ্‌ (সা)-র মধ্যে ওহীর গুরুভার বহন করার যোগ্যতা 


۱ بل‎ 
সৃষ্টির উদ্দেশ্যে সম্ভবত জিবরাঈল তাঁকে চেপে ধরেছিলেন। (1 1ج1 والله‎ ) =>) 


শব্দের মধ্যে ইঙ্গিত রয়েছে যে, আমি আপনার পুরোপুরি পালন করব এবং নবুয়তের উচ্চ 
মর্যাদায় পৌছে দেব। অতঃপর বলা হয়েছে যে, তিনি এমন পালনকর্তা যিনি (সবকিছু 8ھ ز‎ 
করেছেন। ( বিশেষভাবে এ গুণটি উল্লেখ করার তাত্ত্বিক কারণ এই যে, আল্লাহ্‌ তা'আলার 
নিয়ামতসমূহের মধ্যে সর্বপ্রথম এ নিয়ামতটিই প্রকাশ পায়। অতএব সর্বাগ্রে এরই উল্লেখ 
সম্ীচীন। এছাড়া স্ষ্টিকর্ম শ্র্টার অস্তিত্ব প্রমাণ করে। স্রষ্টার জ্ঞান লাভ করাই সর্বাধিক 
গুরুত্বপূর্ণ ও অগ্রগণ্য কাজ । ব্যাপক সৃষ্টির কথা বলার পর এখন বিশেষ বিশেষ সৃম্টির কথা 
বলা হচ্ছে-_- ) যিনি (সব সৃষ্ট বস্তুর মধ্যে বিশেষভাবে ) মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি 
করেছেন। ( এতে ইঙ্গিত রয়েছে যে, সৃবষ্টিরূপী নিয়ামতসমূহের মধ্যে সাধারণ সৃষ্ট বস্তুর 
তুলনায় মানুষের প্রতি অধিক নিয়ামত রয়েছে। তাকে অনেক উন্নত করেছেন, চমৎকার 
আকার-আকৃতি দিয়েছেন এবং জ্ঞান গরিমায় সমৃদ্ধ করেছেন । সুতরাং মানুষের অধিক 
শোকর ও যিকর করা উচিত। বিশেষভাবে জমাট রক্ত উল্লেখ করার কারণ সম্ভবত এই 
যে, এটা একটা বরযখী অবস্থা। এর আগে রয়েছে বীর্ষ, খাদ্য ও উপাদান এবং এরপরে রয়েছে 
মাংসপিণ্ু, অস্থি গঠন ও আত্মাদান ৷ সুতরাং জমাট রক্ত যেন পূর্ববর্তী ও পরবর্তী অবস্থা- 
সমৃহের মধ্যবতা একটি অবস্থা । অতঃপর কোরআন পাঠ যে গুরুত্বপূর্ণ বিষয় তা সাব্যস্ত 


করার জন্য বলা হয়েছে 8) আপনি কোরআন পাঠ করুন। (অর্থাৎ প্রথম আদেশ 


NA‏ ۸ ت 


থেকে এরূপ বোঝা উচিত নয় যে, এখানে আসল উদ্দেশ্য শুধু আল্লাহ্‌র‏ 1)51 باسم ر ہک 


নাম বরং পাঠ করাও উদ্দেশ্য । কেননা, পাঠ করাই তবলীগের উপায় ۹ 57 


সূরা আলাক | ৮১৯ 


আসল কাজই তবলীগ । সুতরাং এই পুনরুল্লেখ দ্বারা একথাও প্রকাশ পেয়েছে যে, রসূলুল্লাহ 
(সা)-কে তবলীগের আদেশ করা হয়েছে । অতঃপর সে ওযর দূর করার প্রতি ইঙ্গিত রয়েছে, 
যা তিনি প্রথমে জিবরাঈলের কাছে পেশ করেছিলেন যে, তিনি পড়া জানেন না ঃ বলা হয়েছে ৪) 
আপনার পালনকর্তা দয়ালু (যা ইচ্ছা দান করেন ) যিনি (লেখাপড়া জানাদেরকে ) কলমের 
সাহায্যে শিক্ষা দিয়েছেন (এবং সাধারণভাবে ) মানুষকে (অন্যান্য উপায়ে ) শিক্ষা দিয়েছেন 
যা সে জানত না। [ অর্থাৎ প্রথমত শিক্ষা লেখার মাধ্যমেই সীমাবদ্ধ নয় --অন্যান 
উপায়েও শিক্ষা হতে দেখা যায়। দ্বিতীয়ত উপায়াদি স্বতন্ত্রভাবে ক্রিয়াশীল নয়---প্ৰকৃত 
শিক্ষাদাতা আমি । সুতরাং আপনি লেখা না জানলেও আমি অন্য উপায়ে আপনাকে পড়া 
এবং ওহীর জ্তান সংরক্ষণের শক্তি দান করব । কারণ, আমি আপনাকে পাঠ করার আদেশ 

দিয়েছি। বাস্তবেও তাই হয়েছিল । সুতরাং এ আয়াতসমূহে নবুয়ত ও তার ভূমিকা এবং 
' পরিপূরক বিষয়াদির বর্ণনা হয়ে গেছে। যেহেতু পয়গন্বরের বিরোধিতা চরম গোনাহ ও 
গহিত কাজ, তাই অনেক পরে অবতীর্ণ পরবর্তী আয়াতসমূহে রসূলুল্লাহ (সো)-র 8 
বিরোধিতাকারী আবূ জাহলের নিন্দা ব্যাপক ভাষায় করা হয়েছে। ফলে অন্যান্য বিরোধিতা- 
কারীও এতে শামিল হয়ে গেছে । এসব আয়াত অবতরণের হেতু এই যে, একবার আবু জাহ্‌ল 
রসূলুলাহ্‌ (সা)-কে নামায পড়তে দেখে বলল £ আমি আপনাকে নামায পড়তে বারবার নিষেধ 
করেছি। রসূলুল্লাহ সো) তাকে ধমক দিলে সে বলল £ মক্কার অধিকাংশ লোকই আমার 
সাথে রয়েছে । যদি আপনাকে ভবিষ্যতে নামায পড়তে দেখি, তাহলে আপনার ঘাড়ে পা রেখে 
দেব (নাউযুবিল্লাহ )। সেমতে সে একবার নামায পড়ার সময় হীন উদ্দেশ্য চরিতার্থ করার 
- মানসে এগিয়ে এল কিন্তু হুযুর সো)-এর কাছাকাছি গিয়ে থেমে গেল এবং পেছনের দিকে 
সরতে লাগল । পরে এর কারণ জিজ্ঞাসিত হলে বলল 8৪ আমি সামনে একটি অগ্নিপূর্ণ গর্ত 
দেখেছি এবং তাতে পাখাবিশিষ্ট কিছু বন্ত দৃষ্টিগোচর হয়েছে । রসূলুল্লাহ (সা) একথা 
শুনে বলেন ঃ তারা ছিল ফেরেশতা । যদি আবূ জাহ্‌ল আরও সামনে এগোত, তবে ফেরেশ- 
তারা তাকে টুকরা টুকরা করে দিত। এ ঘটনার প্রেক্ষিতেই আলোচ্য আয়াতসমূহ অবতীর্ণ 
হয়েছে। বলা হয়েছে ] সত্যি সত্যি (কাফির ) মানুষ সীমালংঘন করে। কারণ, সে নিজেকে 


سے سے سے سے سی 


۸ 


( অন্যদের থেকে ) অমুখাপেক্ষী মনে করে। (অন্য আয়াতে আছে ঃ 41 و لو سط‎ — 


سے سے سے 


چم _-অথচ এই অমুখাপেক্ষিতার কারণে অবাধ্যতা করা‏ الرز زق ‏ لعبا د د 5 لبغوا 


۱ تن‎ কেউ যদি সৃষ্ট জীবের প্রতি কোন দিক দিয়ে অমুখাপেক্ষী হয়েও যায় কিন্তু 
ষ্টার প্রতি সেকোন অবস্থাতেই অমুখাপেক্ষী হতে পারে না। এমনকি পরিশেষে হে মানুষ ) 
তোমার পালনকর্তার দিকেই সবার প্রত্যাবর্তন হবে । (কখনও জীবদ্দশার ন্যায় তাঁর 
কুদরত দ্বারা বেষ্টিত হবে এবং তখন অবাধ্যতার যে শাস্তি হবে, তা থেকেও কোথাও পালাতে 
পারবে না। সুতরাং অক্ষম ব্যক্তি সক্ষমের প্রতি কেমন করে অমুখাপেক্ষী হতে পারে ? 
অতএব নিজেকে অমুখাপেক্ষী মনে করা এবং তজ্জন্য অবাধ্যতা করা বোকামিই বটে । 
অতঃপর জিক্তাসার আকারে অবাধ্যতার জন্য বিস্ময় প্রকাশ করা হয়েছে-- ) হে মানুষ, 


৮২০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


তুমি কি তাকে দেখেছ, যে (আমার ) এক বান্দাক্কে নামায পড়তে বারণ করে £ € অর্থাৎ 
এর চেয়ে আশ্চর্যজনক বিষয় আর নেই। নামাধীকে নামায পড়তে বারণ করা খুবই মন্দ ও 
বিস্ময়কর বিষয় । অতঃপর অধিকতর তাকীদ করার উদ্দেশ্যে বলা হয়েছে ) হে ব্যক্তি, 
তুমি কি দেখেছ, যদি সে বান্দা (যাকে বারণ করা হয়েছে ) সৎ পথে থাকে (যা নিজস্ব গুণ) 
অথবা অপরকে আল্লাহ্ভীতি শিক্ষা দেয় € যা পরোপকার । ‘অথবা’ বলে সম্ভবত ইঙ্গিত 
করা হয়েছে যে, দু'টি গুণের মধ্যে একটি থাকলেও নিষেধকারীর নিন্দার জন্য যথেষ্ট হত। 
আর তার মধ্যে তো দু’টিই রয়েছে) । হে ব্যক্তি, তুমি কি দেখেছ, যদি সে ( নিষেধকারী ) 
বান্দা মিথ্যারোপ করে এবং ( সত্যধর্ম থেকে ) মুখ ফিরিয়ে নেয় ( অর্থাৎ বিশ্বাসও না 
রাখে এবং আমলও না করে। প্রথমে দেখ যে, নামায পড়তে বারণ করা কত মন্দ ! এরপর 
লক্ষ্য কর, বারণকারী একজন পথভ্রষ্ট এবং যাকে বারণ করছে সে একজন সৎ প্থপ্রাপ্ত। 


সুতরাং এটা কেমন বিস্ময়কর ব্যাপার! অতঃপর বারণকারীর উদ্দেশ্যে শাস্তিবাণী উচ্চারিত 


হয়েছে---) সে কি জানে না যে. আল্লাহ্‌ তা“আলা € তার অবাধ্যতা এবং তা থেক্ষে Be23 
কার্যকলাপ ) দেখছেন ( এর জন্য ) তিনি শাস্তি দেবেন? (তার কখনও এরূপ করা উচিত 
নয়। ) যদি সে (এই কর্মকাণ্ড থেকে ) বিরত না হয়, তবে আমি (তাকে ) মস্তকের সামনের 
কেশগুচ্ছ ধরে যা, মিথ্যা ও পাপে আপ্লুত কেশগুচ্ছ (জাহান্নামের দিক্ষে ) হেচড়াবই । (সে 
তার দলবলের স্পর্ধা দেখিয়ে আমার পয়গম্থরকে হুমকি দেয়---) অতএব সে তার সভাসদ- 
দেরকে আহবান করুক, (সে এরূপ করলে ) আমিও জাহান্নামের প্রহরীদেরকে আহ্বান 
করব [সে আহবান করেনি বলে আল্লাহ্‌ তা'আলাও ফেরেশতাগণকে আহবান করেন নি। 
এক হাদীসে রসূলুল্লাহ সো) বলেন, আবু জাহ্‌ল এরূপ করলে জাহান্নামের প্রহরী ফেরেশতা- 
গণ অবশ্যই প্রকাশ্যে তাকে পাকড়াও 'করত ]। কখনও তার এরূপ করা উচিত নয়। 
আপনি (এই নালায়েকের কোন পরওয়া করবেন না এবং) তার কথা মেনে চলবেন না 
(যেমন এ পর্যন্ত মেনে চলেন নি) এবং ) 95446 ) সিজদা করুন এবং আমার নৈকট্য অজন 
করুন। [ এতে ওয়াদা রয়েছে যে, আল্লহ তা'আলা রসূলুল্লাহ সো)-কে তাদের অনিস্ট থেকে 
নিরাপদ রাখবেন ] | 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


ওহীর সূচনা ও সর্বপ্রথম ওহী ঃ বুখারী, মুসলিম ও অন্যান্য নির্ভরযোগ্য রেওয়ায়েত 
থেকে প্রমাণিত রয়েছে এবং পূর্ববতাঁ ও পরবর্তী অধিকাংশ আলিম এ বিষয়ে একমত যে, 


ATA A سے‎ 


স্রা আলাক থেকেই ওহীর সূচনা হয় এবং এ স্রার প্রথম পাঁচটি আয়াত ( 4/২ مالم‎ 


পর্যন্ত) সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে। কেউ কেউ সুরা মুদ্দাস্সিরকে সর্বপ্রথম সূরা এবং কেউ 
ফেউ সূরা ফাতিহাকে সর্বপ্রথম সূরা বলে অভিহিত করেছেন। ইমাম বগভী অধিকাংশ ۔‎ 
আলিমের মতকেই বিশুদ্ধ বলেছেন। সূরা মুদ্দাস্সিরকে প্রথম সূরা বলার কারণ এই যে, সূরা 
আলাক্ষের পাঁচ আয়াত নাধিল হওয়ার পর দীর্ঘকাল কোরআন অবতরণ বন্ধ থাকে, যাকে 
ওহীর বিরতিকাল বলা হয়ে থাকে---এই বিরতির কারণে রসূলুল্লাহ্‌ (সা) ভীষণ মর্মবেদনা 
ও মানসিক অশান্তির সম্মূখীন হন। এরপর একদিন হঠাৎ জিবরাঈল (আ) সামনে আসেন 


সূরা আর্লাক ৮২১ 


এবং সূরা মুদ্দাস্সির অবতীর্ণ হয়। এ সময়ও ওহী অবতরণ এবং জিবরাঈলের সাথে 
সাক্ষাতের দরুন রসূলুল্লাহ (সা)-এর মধ্যে সে পূর্বের মতই ভাবান্তর দেখা দেয়, যা সূরা আলাক 
অবতীর্ণ হওয়ার সময় দেখা দিয়েছিল। এভাবে বিরতিকালের পর সর্বপ্রথম সূরা মুদ্দাস্সি- 
রের প্রাথমিক আয়াতসমূহ অবতীর্ণ হয়। ফলে একেও প্রথম সূরা আখ্যা দেওয়া যায়। সূরা 
ফাতিহাকে প্রথম সূরা বলার কারণ এই যে, পূর্ণ সূরা হিসাবে একত্রে সূরা ফাতিহাই সর্বপ্রথম 
অবতীর্ণ হয়। এর আগে কয়েকটি সূরার অংশবিশেষই অবতীর্ণ হয়েছিল।-_-€ মাযহারী ) 
বুখারী ও মুসলিমের একটি দীর্ঘ হাদীসে নবুয়ত ও ওহীর সূচনা সম্পর্কে উম্মুল মু'মিনীন 
হযরত আয়েশা সিদ্দীকা রো) বলেন 8 সর্বপ্রথম সত্য স্বপ্নের মাধ্যমে রসূলুল্লাহ (সা)-এর 
প্রতি ওহীর সুচনা হয়। তিনি স্বপ্নে যা দেখতেন, বাস্তবে হুবহু তাই সংঘটিত হত এবং তাতে 
কোনরূপ ব্যাখ্যার প্রয়োজন থাকত না। স্বপ্নে দেখা ঘটনা দিবালোকের মত সামনে এসে 
যেত। 


এরপর রসূলুল্লাহ (সা)-এর মধ্যে নির্জনতার ও একান্তে ইবাদত করার প্রবল ঝোঁক 
সৃষ্টি হয় । এজন্য তিনি হেরা গিরিগুহাকে পছন্দ করে নেন (এ গুহাটি মক্কার কবরস্থান 
জান্নাতুল মুয়াল্লা থেকে একটু সামনে জাবালুন্নুর নামক পাহাড়ে অবস্থিত। এর শুঙ্গ দূর থেকে 
দৃষ্টিগোচর হয় )। হযরত আয্েশা রো) বলেন £ তিনি এ গুহায় রাত্রিতে গমন করতেন 
এবং ইবাদত করতেন । পরিবার -পরিজনের খবরাখবর নেওয়ার বিশেষ প্রয়োজন দেখা না 
দিলে তিনি সেখানেই অবস্থান করতেন এবং প্রয়োজনীয় পাথেয় সঙ্গে নিয়ে যেতেন । পাথেয় 
শেষ হয়ে গেলে তিনি পত্বী খাদীজা (রা)-র কাছে ফিরে আসতেন এবং আরও কিছুদিনের 
পাথেয় নিয়ে গুহায় গমন করতেন । এমনিভাবে গুহায় অবস্থানকালে হঠাৎ একদিন তাঁর 
কাছে ওহী আগমন করে। হেরা গুহায় নির্জনবাসের সময়কাল সম্পর্কে মতভেদ রয়েছে। 
বুখারী ও মুসলিমের রেওয়ায়েতে আছে যে, তিনি পূর্ণ রমযান মাস এ গুহায় অবস্থান করেন। 
ইবনে ইসহাক ও যরকানী রে) বলেন £ এর চেয়ে বেশী সময় অবস্থান করার প্রমাণ কোন 
রেওয়ায়েতে নেই । ওহী অবতরণের পূর্বে নামায ইত্যাদি ইবাদতের অস্তিত্ব پچ‎ 
সুতরাং হেরা গুহায় রসূলুল্লাহ্‌ সো) কিভাবে ইবাদত করতেন সে সম্পর্কে কোন কোন আলিম 
বলেন ঃ তিনি নূহ, ইবরাহীম ও ঈসা আ)-র শরীয়ত অনুসরণ করে ইবাদত করতেন । 
কিন্তু কোন রেওয়ায়েতে এর প্রমাণ নেই এবং তিনি নিরক্ষর ছিলেন বিধায় একে বিশুদ্ধও 
মেনে নেওয়া যায় না। বরং বাহ্যত বোঝা যায় যে, তখন জনকোলাহল থেকে একান্তে গমন 
এবং আল্লাহ্‌ তা'আলার বিশেষ ধ্যানে মগ্ন হওয়াই ছিল তার ইবাদত ।-_-(মাযহারী ) 


ওহীর আগমন সম্পর্কে হযরত আয়েশা রো) বলেন £ হযরত জিবরাঈল (আ) 
রসূলুল্লাহ (সা)-র কাছে আগমন করে বললেন £. {5 | (পাঠ করুন)। তিনি বলেন 8 


وی আমি পড়া জানি না। [ কারণ, তিনি উদ্মী ছিলেন। জিবরাঈল‏ ساانا بقاری 


এর উদ্দেশ্য কি, কিভাবে পড়াতে চান এবং কোন লিখিত বিষয় পড়তে হবে কিনা ইত্যাদি 
বিষয় তিনি স্পম্টভাবে বুঝতে সক্ষম হননি । তাই ওযর পেশ করেছেন । ] রেওয়ায়েতে 
রসূলুল্লাহ সো) বলেন, আমার এ জওয়াব শুনে জিবরাঈল আ) আমাকে বুকে জড়িয়ে 


৮২২ _ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম 8 


ধরলেন এবং সজোরে চাপ দিলেন । ফলে আমি চাপের কষ্ট অনুভব করি । অতঃপর তিনি 


আমাকে ছেড়ে দিয়ে বললেন ঃ قرا‎ | 1 (পাঠ করুন)। আমি আবার পূর্ববৎ জওয়াব দিলাম। 


এতে তিনি পুনরায় আমাকে চেপে ধরলেন। চাপের কম্ট অনুভব করল।'ম। অতঃপর তিনি 
আমাকে ছেড়ে দিয়ে তৃতীয় বারের মত পাঠ করতে বললেন । আমি এবারও পূর্ববৎ জওয়াব 
দিলে তিনি তৃতীয়বারের মত আমাকে বুকে চেপে ধরলেন এবং ছেড়ে দিয়ে বললেন £ 


نت জে‏ کے می ATA‏ ول ہ۔ 
اقرا ہا سم رہف الذ ی خلو - خلن ০০৩ শা‏ علق ! ڈرا ووبک 


1১81‏ ی علم با لقلم ৬০৪1‏ ن ما لم یعلم ه 
কোরআনের এই সর্বপ্রথম পাঁচখানি আয়াত নিয়ে রস্লুলাহ্‌ (সা) ঘরে ফিরলেন ।‏ 

তাঁর হাদয় কীপছিল। খাদীজা রো)-র কাছে পৌছে বললেন £ ز ملو نی زملو نی‎ 
আম্মাকে আর্ত কর, আমাকে আর্ত কর। খাদীজা রো) তাকে বস্ত্র দ্বারা আরুত করলে 
কিছুক্ষণ পর ভীতি বিদূরিত হল। এ ভাবান্তর ও কম্পন জিবরাঈল (আ)-এর ভয়ে 
ছিল না। তাঁর শান এর চেয়ে আরও অনেক উধেব বরং এই ওহীর মাধ্যমে নবুয়তের 
যে বিরাট দায়িত্ব তাঁকে অর্গণ করা হয়েছিল, তারই গুরুভার তিনি তিলে তিলে অনুভব 
করছিলেন । এছাড়া একজন ফেরেশতাকে তার আসল ভাৰততে দেখার কারণে তিনি 

স্বাভাবিকভাবেই ভীত হয়ে পড়েছিলেন । 
হযরত আয়েশা (রা) বলেন £ সম্পূর্ণ সুস্থ হওয়ার পর রসূলুল্লাহ (সো) খাদীজা 
রো)-কে হেরা গুহার সমুদয় রৃতান্ত শুনিয়ে বললেন £ এতে আমার মধ্যে এমন 5 
দেখা দেয় যে, আমি জীবনের ব্যাপারে শংকিত হয়ে পড়ি। হযরত খাদীজা (রা) বললেন ঃ 
না, এরূপ কখনও হতে পারে না। আল্লাহ্‌ তা'আলা আপনাকে কখনও ব্যর্থ হতে দেবেন না। . 
কেননা, আপনি আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করেন, বোঝাক্লিচ্ট লোকদের বোঝা বহন করেন, 
বেকারকে কাজে নিয়োজিত করেন, অতিথি সেবা করেন এবং বিপদপগ্রস্তদেরকে সাহায্য করেন। 
হযরত খাদীজা রো) ছিলেন বিদুষী মহিলা । তিনি সম্ভবত তওরাত ও ইঞ্জিল থেকে অথবা 
_ এসব আসমানী কিতাবের বিশেষক্তদের কাছ থেকে জানতে পেরেছিলেন যে, উপরোক্ত চরিত্র- 
গুণে গুণান্বিত ব্যক্তি কখনও বঞ্চিত ও ব্যর্থ হন না। তাই এভাবে তিনি রসূলুল্লাহ্‌ (সা)-কে 
সান্ত্বনা দিয়েছিলেন । ۰ 

এরপর খাদীজা রো) তাঁকে আপন পিতৃব্যপুন্র ওয়ারাকা ইবনে নওফলের কাছে 
নিয়ে গেলেন। ইনি জাহিলিয়াত যুগে প্রতিমাপূজা বর্জন করে খুস্টধর্মে দীক্ষিত হয়েছিলেন, 
যা ছিল তৎকালে একমাত্র সত্য ধর্ম। শিক্ষিত হওয়ার সুবাদে হিব্চ ভাষায়ও তার অসাধারণ 
َء‎ ছিল। আরবী ছিল তাঁর মাতৃভাষা । তিনি হি ভাষায়ও লিখতেন এবং ইঞ্জীল 
আরবীতে অনুবাদ করতেন । তখন তিনি অত্যধিক বয়োর্দ্ধ ছিলেন । বার্ধক্যের কারণে 
তাঁর দৃষ্টিশক্তি লুপ্তপ্রায় ছিল। হযরত খাদীজা (রা) তাঁকে বললেন £ ভাইজান, আপনি 


সূরা আলাক وچ‎ 


তার কথাবার্তা একটু শুনুন। ওয়ারাকার জিক্তাসার জওয়াবে রসূলুজ্লাহ্‌ সো) হেরা গুহার 
712۳771 3515 বলে শোনালেন । শোনামান্তরই ওয়ারাকা বলে উঠলেন £ ইনিই সে পবিত্র ফেরে- 
শতা, যাকে আল্লাহ্‌ তাআলা মূসা আ)-র কাছে প্রেরণ করেছিলেন । হায়, আমি যদি 
আপনার নবুয়তকালে শক্তিশালী হতাম ! হায়, আমি যদি তখন জীবিত থাকতাম, যখন 
আপনার কওম আপনাকে (দেশ থেকে ) বহিক্ষার করবে। রসূলুল্লাহ সো) বিস্মিত হয়ে 
জিজ্ঞেস করলেন £ আমার স্বজাতি কি আমাকে বহিষ্কার করবে ? ওয়ারাক্ষা বললেন ৪ 
অবশ্যই বহিষ্কার করবে। কারণ, যখনই কোন ব্যক্তি সত্য পয়গাম ও সত্যধর্ম নিয়ে আগমন 
করে, যা আপনি নিয়ে এসেছেন, তখনই তার কওম তার উপর নিপীড়ন চালায় । যদি আমি 
সে সময়কাল পাই, তবে আপনাকে যথাসাধ্য সাহায্য করব । ওয়ারাকা এর কয়েকদিন 
পরই ইহলোক ত্যাগ করেন। এই ঘটনার পরই ওহীর আগমন বন্ধ হয়ে যায় ।-_-( বুখারী, 
মুসলিম ) সোহায়লী বর্ণনা করেন, ওহীর বিরতিকাল ছিল আড়াই বছর। কোন কোন 
রেওয়ায়েতে তিন বছরও আছে ।---( মাযহারী ) 


শর পার্ট পার্টি 


এখালে (৮1-শব্দ যোগ করে ইঙ্গিত করা হয়েছে‏ اف پاسم ۱ 3 بک اذ ۳ خلق 


যে, যখনই কোরআন পড়বেন, আল্লাহ্‌র নাম অর্থাৎ বিসমিল্লাহির রাহমানির রাহীম দ্বারা 
শুরু করবেন । এতে রসূলুল্লাহ সো)-র পেশরুত ওযরের জওয়াবের প্রতিও ইঙ্গিত করা 
হয়েছে যে, আপনি যদিও বর্তমান অবস্থায় উম্মী; লেখাপড়া জানেন না কিন্তু আপনার পালন- 
কর্তা উম্মী ব্যক্তিকে উচ্চতর শিক্ষা, বক্ততা নৈপুণ্য, বিশুদ্ধতা ও প্রাঞজলতার এমন ۷ 
দান করতে পারেন, যার সামনে বড় বড় পণ্ডিত ব্যক্তিও স্বীয় অক্ষমতা স্বীকার করতে বাধ্য 
হয়। পরবর্তীকালে তাই প্রকাশ পেয়েছিল ।-_-( মাযহারী ) এ স্থলে বিশেষভাবে আল্লাহ্‌র 
“রব' নামটি উল্লেখ করায় এ বিষয়বস্ত আরও জোরদার হয়েছে যে, আল্লাহ্‌ তা'আলাই আপ- 
নার পালনকর্তা । তিনি সর্বতোভাবে আপনাকে পালন করেন। তিনি উম্মী হওয়া সত্ত্বেও 
আপনাকে পাঠ করাতে সক্ষম। আল্লাহ্‌র গুণাবলীর মধ্য থেকে এ স্থলে বিশেষভাবে সূষ্টি- 
গুণ উল্লেখ করার মধ্যে সম্ভবত রহস্য এই যে, সৃষ্টি তথা অস্তিত্ব দান করাই সৃষ্টির প্রতি 
আল্লাহ তা*আলার সবপ্রথম অনুগ্রহ । এ স্থলে ব্যাপকতার দিকে ইঙ্গিত করার জন্য -حلق‎ 
ক্রিয়াপদের কর্ম উল্লেখ করা হয়নি। অর্থাৎ সমগ্র বিশ্বজগতই এই সৃষ্টি কর্মের ফল। 


পপ A HAA ee 


Ei سان ن مجن‎ 4 ৮-১-- পুর্বের আয়াতে সমগ্র বিশ্বজগৎ সৃষ্টির বর্ণনা 0۱ 


এ আয়াতে সেরা সৃষ্টি মানব সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে। চিন্তা করলে দেখা যায় সমগ্র 
বিশ্বজগতের সার-নির্ধাস হচ্ছে মানুষ । জগতে যা কিছু আছে, তার প্রত্যেকটি নযীর মানুষের 
মধ্যে বিদ্যমান। তাই মানুষকে ক্ষুদ্র জগৎ বলা হয়। বিশেষভাবে মানুষের উল্লেখ করার এক 
কারণ এরূপ হতে পারে যে, নবুয়ত, রিসালত ও কোরআন নাযিল করার লক্ষ্য আল্লাহ্‌র 
আদেশ-নিষেধ পালন করানো । এটা বিশেষভাবে মানুষেরই কাজ ঃ (5%--শব্দের অর্থ জমাট 


রক্ত, মানুষ সৃষ্টির বিভিন্ন স্তর অতিক্রান্ত হয়। মৃত্তিকা ও উপাদান চতুষ্টয় দ্বারা এর স্চনা 


৮২৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


হয়, এরপর বীর্য ও এরপর জমাট রক্তের পালা আসে । অতঃপর মাংসপিগু ও অস্থি ইত্যাদি 
সৃষ্টি করা হয়। এসবের মধ্যে জমাট রক্ত হচ্ছে একটি মধ্যবর্তী অবস্থা । এর উল্লেখ করায় 
এর পূর্বাপর অবস্থাসমূহের প্রতি ইঙ্গিত হয়ে গেছে। 


رصم سرع ہے ہ۔ ر۔ و 
ee পুনরুল্লেখ করা হয়েছে। এর‏ اقترا وس نر وربک الاکرم 
এক কারণ তফসীরের সার-সংক্ষেপে বণিত হয়েছে। দ্বিতীয় কারণ এরূপও হতে পারে যে,‏ 
اثرإ স্বয়ং রসূলুল্লাহ সো)-র পাঠ করার জন্য প্রথম 179 1-বলা হয়েছে এবং দ্বিতীয়‏ 
দাওয়াত ও অপরকে পাঠ করানোর জন্য বলা হয়েছে। (৮৮1 বিশেষণে ইঙ্গিত রয়েছে‏ 


যে, জগৎ সৃষ্টি ও মানব সৃচ্টির মধ্যে আল্লাহ্‌ তা'আলার নিজের কোন স্বার্থ ও লাভ নেই 
বরং এগুলো সব দানশীলতার পরিপ্রেক্ষিতে করা হয়েছে । ফলে তিনি অযাচিতভাবে সৃষ্ট- 
জগৎকে অস্তিত্বের মহান নিয়ামত দান করেছেন । 

eA শর GB اص‎ 


মানব সৃষ্টির পর মানব শিক্ষা বণিত হয়েছে। কারণ,‏ ۳ علم پالقلم 


শিক্ষাই মানুষকে অন্যান্য وہ‎ থেকে স্বতন্ত্র এবং সৃষ্টির সেরা রূপে চিহিত করে । শিক্ষার 
পদ্ধতি সাধারণত দ্বিবিধ । এক. মৌখিক শিক্ষা এবং দুই. কলম ও লেখার মাধ্যমে শিক্ষা। 


সূরার শুরুতে 1 قر‎ শব্দের মধ্যে মৌলিক শিক্ষা রয়েছে। কিন্তু এ আয়াতে শিক্ষাদান 
সম্পকিত্ বর্ণনায় কলমের সাহায্যে শিক্ষাকেই অগ্রে বর্ণনা করা হয়েছে। 

শিক্ষার সর্বপ্রথম ও গুরুত্বপূর্ণ উপায় কলম ও লিখন ঃ হযরত আবু হুরায়রা (রা)-র 
এক রেওয়ায়েতব্রমে রসূলুল্লাহ (সা) বলেন ৪ 
91 ০৯০ لما خلق الله لخلق کتب فی کتا به فهو عند ه فوق‎ 
25 ০৩ ৬৮০৮৯ )-অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা যখন আদিকালে সবকিছু সৃষ্টি 


করেন, তখন আরশে তার কাছে রক্ষিত কিতাবে একথা লিপিবদ্ধ করেন যে, আমার রহমত 
আমার ক্রোধের উপর প্রবল থাকবে । হাদীসে আরও বলা হয়েছে ঃ 


اول ما خلق الله القلم Lt‏ 0 
لها مق فھو عند ہ فی الذ کرفوق ০0৮‏ - ۲ 


অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেন এবং তাকে লেখার নির্দেশ দেন। 
সেমতে ফলম কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, সব লিখে ফেলে । এ কিতাব আল্লাহ্‌র কাছে 
আরশে রক্ষিত আছে ।---( কুরতুবী) 

কলম তিন প্রকার 8 আলিমগণ বলেন £ জগতে তিনটি কলম আছে ঃ এক. আল্লাহ্‌ 
তা'আলার স্বহস্তে সৃজিত সর্বপ্রথম কলম, যাকে তিনি তকদীর লেখার আদেশ করেছিলেন । 
দুই. ফেরেশতাগণের কলম, যদ্দ্বারা তারা ভবিতব্য ঘটনা, তার পরিমাণ এবং মানুষের 


সূরা আলাক ৮২৫ 


আমলনামা লিপিবদ্ধ করেন । তিন. সাধারণ মানুষের কলম, যদ্ৰারা তারা তাদের কথা- 
বার্তা লিখে এবং নিজেদের অভীষ্ট কাজে ব্যবহার করে। লিখন প্রকৃতপক্ষে এক প্রকার 
বর্ণনা এবং বর্ণনা মানুষের বিশেষ গুণ ।---€( কুরতুবী ) তফসীরবিদ মুজাহিদ আবূ আমর 
(রা) থেকে বর্ণনা করেন যে, আল্লাহ্‌ তাআলা সমগ্র সৃষ্ট জগতে চারটি বস্তু স্বহস্তে সৃষ্টি 
করেছেন! এগুলো ব্যতীত সব বস্তু ‘কুন’ তথা হয়ে যাও আদেশের মাধ্যমে অস্তিত্ব লাভ 
করেছে। সেই বস্তু চতুষ্টয় এই £ কলম, আরশ, জান্নাতে আদন ও আদম (NT) | 


লিখন জ্ঞান সবপ্রথম দুনিম্নাতে কাকে দান করা হয় £ কেউ কেউ বলেন-_-সর্ব- 
প্রথম এই জ্ঞান মানবপিতা আদমকে শিক্ষা দেওয়া হয় এবং তিনিই সর্বপ্রথম লেখা শুর 
করেন ।--- (কা'বে আহবার ) কেউ কেউ বলেন, হযরত ইদরীস (আ)-ই দুনিয়াতে সর্বপ্রথম 
লেখক ।---(যাহ্হাক ) কারও কারও মতে প্রত্যেক লেখকের শিক্ষাই আল্লাহ্‌ তা'আলার 
পক্ষ থেকে হয়ে থাকে । 


অংকন ও লিখন আল্লাহ্‌র বড় নিয়ামত 8 হযরত কাতাদাহ্‌ রে) বলেন, কলম 
আল্লাহ্‌ তা“আলার একটি বড় নিয়ামত । কলম না থাকলে কোন ধর্ম প্রতিষ্ঠিত থাকত 
না এবং দুনিয়ার কাজকারবারও সঠিকভাবে পরিচালিত হত না। হযরত আলী রো) 
বলেন ঃ এটা আল্লাহ, তাআলার একটা বড় কুপা যে, তিনি তার বান্দাদেরকে অক্তাত বিষয়- 
সমূহের ক্তান দান করেছেন এবং তাদেরকে মূর্খতার অন্ধকার থেকে জ্ঞানের আলোর দিকে 
বের করে এনেছেন। তিনি মানুষকে লিখন বিদ্যায় উৎসাহিত করেছেন । কেননা, এর ٭۔‎ 
উপকারিতা অপরিসীম । আল্লাহ্‌ ব্যতীত কেউ তা গণনা করে শেষ করতে পারে না। যাৰ- 
তীয় জ্ঞান-বিজ্ঞান, পূর্ববর্তী ও পরবর্তাঁদের ইতিহাস, জীবনালেখ্য ও উক্তি আল্লাহ্‌ তা'আলার 
অবতীর্ণ কিতাবসমূহ সমস্তই কলমের সাহায্যে লিখিত হয়েছে এবং পৃথিবীর শেষ 5 
পর্যন্ত অক্ষয় হয়ে থাকবে । কলম না থাকলে ইহকাল ۵ 2555 75 5575 5 
হবে | 


পূর্ববতী ও পরবর্তী আলিমগণ সর্বদা লিখন কর্মের প্রতি সবিশেষ গুরুত্ব আরোপ 
করেছেন। তাঁদের অগণিত রচনাশৈলীই এর উজ্জ্বল সাক্ষ্য বহন করে। পরিতাপের 
বিষয়, বর্তমান যুগে আলিম ও শিক্ষার্থীদের মধ্যে এই গুরুত্বপূর্ণ বিষয়টির প্রতি চরম 
উদাসীনতা বিরাজমান রয়েছে। ফলে শত শত লোকের মধ্যে দু'্চারজনই এ ব্যাপারে 
পণ্ডিত দৃষ্টিগোচর হয়। 


রসলুল্লাহ, (সা)-কে লিখন শিক্ষা না দেওয়ার রহস্য ঃ আল্লাহ্‌ তা‘আলা শেষ নবী 
(সা)-র মর্যাদাকে মানুষের চিন্তা ও অনুমানের উর্ধে. রাখার জন্য তাঁর জন্মস্থান থেকে 
ব্যক্তিগত অবস্থা পর্যন্ত সবকিছুকে এমন করেছিলেন যে, কোন মানুষ এসব ব্যাপারে ব্যক্তিগত 
প্রচেষ্টা ও শ্রম দ্বারা কোন উৎকর্ষ অর্জন করতে পারে না। তার জন্মস্থানের জন্য আরবের 
মরুভূমি মনোনীত হয়েছে, যা সভ্য জগৎ ও জ্ঞান-গরিমার- পীঠভূমি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন 
ছিল এবং পথ ও যোগাযোগের দিক দিয়ে অত্যধিক দুর্গম ছিল । ফলে শাম, ইরাক, মিসর 
ইত্যাদি উন্নত নগরীর অধিবাসীদের সাথে সেখানকার লোকদের কোন সম্পর্ক ছিল না। এ 

১০৪--- ۱ 


৮২৬ ۱ তফ্সীরে মা'আরেফুল-কোরআন ۱ অষ্টম খণ্ড 


কারণেই আরবের সবাই উম্মী বলে কথিত হয়। এমন দেশ ও গোত্রের মধ্যে জন্মগ্রহণের পর 
আল্লাহ্‌ তা"আলা আরও কিছু ব্যবস্থা করলেন। তা এইযে, আরবদের মধ্যে যদিও বা খুব 
নগণ্য সংখ্যক লোক জ্ঞান-বিজ্ঞান, অঙ্কন ও লিখন বিদ্যা শিক্ষা করত, কিন্তু রসূলুল্লাহ (সা)-কে 
তা শিক্ষা করারও সুযোগ দেওয়া হয়নি। এহেন প্রতিকূল পরিবেশে জন্মগ্রহণকারী ব্যক্তির 
কাছ থেকে কে জ্ঞান-বিজ্ঞান ও উন্নত চরিত্ত আশা করতে পারত? হঠাৎ আল্লাহ্‌ তা'আলা 
তাঁকে নবুয়তের অলংকারে ভূষিত করলেন এবং জ্ঞান ও প্রজ্তার এক অশেষ ফল্গুধা'রা 
তার মুখ দিয়ে প্রবাহিত করে দিলেন। বিশুদ্ধতায় ও প্রার্জলতায় আরবের বড় বড় কবি ও 
অলংকারবিদও তার কাছে হার মেনে যায়। এই প্রোজ্ভ্বল মো“জেষাটি স্বচক্ষে দেখে এ প্রত্যয় 
না করে উপায় নই যে, তাঁর এসব গুণ-গরিমা মানবীয় প্রচেষ্টা ও কর্মের ফলশুনতি নয় বরং 
আল্লাহ্‌ তাআলার অদৃশ্য দান। অংকন ও লিখন শিক্ষা না দেওয়ার মধ্যে এ রহস্যই নিহিত 
ছিল।----( কুরতুবী ) 


AAT Lr AAA dB 


৩ __-পূর্বের আয়াতে ছিল কলমের সাহায্যে শিক্ষা দানের‏ ا تا ن سالم یعلم 


বর্ণনা। এ আয়াতে উল্লেখ করা হয়েছে যে, প্রকৃত শিক্ষাদাতা আল্লাহ্‌ তা“আলা তার শিক্ষার 
মাধ্যম অসংখ্য, অগণিত---শুধু কলমের মধ্যেই সীমিত নয়। তাই বলা হয়েছে-_-আল্লাহ্‌ 
তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন, যা সে পূর্বে জানত না। এতে কলম অথবা অন্য ফোন উপায় 
উল্লেখ না করার মাঝে ইঙ্গিত রয়েছে যে, আল্লাহ্‌ তাআলার এ শিক্ষা মানুষের জন্মলগ্ন 
থেকে অব্যাহত রয়েছে। তিনি মানুষকে প্রথমে বুদ্ধি দান করেন, যা জ্ঞান লাভের সর্ববৃহৎ 
উপায়। মানুষ বুদ্ধির সাহায্যে কোন শিক্ষা ব্যতিরেকে অনেক কিছু শিখে নেয়। আল্লাহ্‌ 
তাণআলা মানুষের সামনে ও পেছনে স্বীয় অসীম কদরতের বহু নিদর্শন রেখে দিয়েছেন। 
যাতে সে সেগুলো প্রত্যক্ষ করে তার সৃষ্টিকর্তাকে চিনতে পারে । এরপর ওহী ও ইলহামের 
মাধ্যমে অনেক বিষয়ের জান মানুষকে দান করেছেন । এছাড়া আরও বহু বিষয়ে ক্তান 
শানুষের মস্তিক্ষ আপনা-আপনি জাগ্রত করে দিয়েছিলেন। এতে কোন ভাষা অথবা কলমের 
সাহায্যে শিক্ষার দখল নেই। একটি চেতনাহীন শিশু জননীর গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার 
সাথে সাথেই তার খাদ্যের কেন্দ্র অর্থাৎ জননীর স্তনযুগলকে চিনে নেয়। স্তন থেকে দুধ 
বের করার জন্য মুখ চেপে ধরার কৌশল তাকে কে শিক্ষা দেয় এবং দিতে পারে? আল্লাহ্‌ 
তা“আলা শিশুকে ক্রন্দন করার কৌশল জন্মলগ্ন থেকেই শিখিয়ে দেন। তার এই ক্রন্দন তার 
অনেক প্রয়োজন মেটানোর উপায় হয়ে থাকে । তাকে ক্রন্দনরত দেখলে পিতামাতা তার 
কষ্টের কথা চিন্তা করে অস্থির হয়ে পড়েন। ক্ষুধা, তৃষ্ণা, উত্তাপ, শৈত্য ইত্যাদি অভাব 
ক্রন্দনের দ্বারাই বিদূরিত হয় । সদ্যপ্রসৃত শিশুকে এই ক্রন্দন কে শেখাতে পারত এবং 
কিভাবে শেখাত? এগুলো সবই আল্লাহ্‌ প্রদত্ত জ্ঞান, যা আল্লাহ্‌ তাআলা প্রত্যেক প্রাণী 
বিশেষত মানুষের মস্তিষ্কে সৃষ্টি করে দেন। এই জরুরী শিক্ষার পর মৌখিক শিক্ষা ও 


অন্তরগত শিক্ষার মাধ্যমে মানুষের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ হতে থাকে । (১) ৮৮ (যা 


সে জানত না) বলার বাহ্যত কোন প্রয়োজন ছিল না! কারণ, শিক্ষা স্বভাবত অজানা 


সূরা আলাক . ৮২৭ 


বিষয়েরই হয়ে থাকে। কিন্ত এখানে এজন্য বলা হয়েছে, যাতে মানুষ আল্লাহ্‌ প্রদত্ত জ্ঞান 
ও কৌশলকে তার ব্যক্তিগত পরাক্ষাষ্ঠা মনে করে না বসে। এতে আরও ইঙ্গিত রয়েছে 
যে, মানুষের উপর এমনও এক সময় আসে, যখন সে কিছুই জানে না; যেমন এক 


س رس سح یر نپ هل بر و رل ۶ DAT rH Ada aS‏ 


আয়াতে বলা হয়েছেঃ خرجکم سن بطون امھا تک لا تعلمون شیکا‎ |٥ 


আল্লাহ. তাআলা তোমাদেরকে জননীর গর্ভ থেকে এমতাবস্থায় বের করেছেন যে, তোমরা 
কিছুই জান না। অতএব বোঝা গেল যে, মানুষের জান-গরিমা তার ব্যক্তিগত পরাকাষ্ঠা 
নয় বরং স্রষ্টা ও প্রভূ আল্লাহ তা'আলারই দান।---€(মাযহারী) কোন কোন তফসীরকার 
এ আয়াতে ইনসানের অর্থ নিয়েছেন হযরত আদম (আ) অথবা রসুলে করীম ار‎ 
হযরত আদমকেই আল্লাহ্‌ তা'আলা সর্বপ্রথম শিক্ষা দান করেছেন। বলা হয়েছে ৪ 


পট পা AAPA Tu 


এ__--এবং নবী করীম (সা)-ই সর্বশেষ পয়গম্বর, যার‏ علم ۱ دم الا سما ء کلھا 


শিক্ষায় পূর্ববর্তী পয়গম্বরগণের এবং লওহ ও কলমের শিক্ষা শামিল রয়েছে। বলা হয়েছে ¢ 


1 ومن علومک علم اللوح و القلم 

সরা ইকরার উপরোক্ত পাঁচ আয়াত সর্বপ্রথম অবতীর্ণ আয়াত। এব পরবতা 
আয়াতসমূহ অনেক দিন পরে অবতীর্ণ হয়। কেননা, সূরার শেষ অবধি অবশিষ্ট আযম্মাত- 
সমূহ আবু জাহলের ঘটনার সাথে সম্পৃক্ত। নবুয়ত ঘোষণার পূর্বে মক্কায় রসূলুল্লাহ্‌ 
(সা)-র কোন বিরুদ্ধবাদী ছিল না বরং সবাই তাঁকে “আল-আমীন উপাধিতে ভূষিত করত, 
মনেপ্রাণে ভালবাসত ও সম্মান করত। আবু জাহলের বিরুদ্ধাচরণ ও শত্রুতা বিশেষত 

নামাযে নিষেধ করার ঘটনা বলা বাহুল্য তখনকার, যখন রস্লুল্লাহ্‌ সো) নবুয়ত ও দাওয়াত 
ঘোষণা করেন এবং রজনীতে নামাযের হুকুম অবতীর্ণ হয়। | 


1১৮৮525104৩ 


আয়াতে রসূলুল্লাহ সো)-র‏ /4 ان ال دسا ن لہطقی ان واه | ستغنی 


প্রতি ধৃষ্টতা প্রদর্শনকারী আবু জাহলকে লক্ষ্য করে বক্তব্য রাখা হলেও ব্যাপক ভাষা 
ব্যবহার করা হয়েছে। এতে সাধারণ মানুষের একটি নৈতিক দুর্বলতা বিধৃত হয়েছে । 
মানুষ যতদিন অপরের প্রতি মুখাপেক্ষী থাকে, ততদিন সোজা হয়ে চলে। কিন্তু যখন 
সে মনে করতে থাকে যে,সে কারও মুখাপেক্ষী নয়, তখন তার মধ্যে অবাধ্যতা এবং 
অপরের উপর জুলুম ও নির্যাতনের প্রবণতা মাথাচাড়া দিয়ে উঠে। সাধারণত বিত্তশালী, 
শাসনক্ষমতায় আসীন ব্যক্তিবর্গ এবং ধনজন, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের সমথনপুষ্ট 
এক শ্রেণীর লোকের মধ্যে এই প্রবণতা বহুল পরিমাণে প্রত্যক্ষ করা যায়। তারা ধনা- 
ত্যতা ও দলবলের শক্তিতে মদমত্ত হয়ে অপরকে পরোয়াই করে না। আবূ 55 
অবস্থাও ছিল তখৈবচ। সে ছিল মক্কার বিস্তশালীদের অন্যতম। তার গোত্র এমনকি 
সমগ্র শহরের লোক তাকে সমীহ করত। সে এমনি অহংকারে মত হয়ে 0 
শিরোমণি ও সৃন্টির সেরা মানব রসূলে করীম (সো)-এর শানে ধুষ্টতা প্রদর্শন করে বসল । 


৮২৮ ` PAT মাআরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


7 نو‎ এমনি "۵ অবাধ্য লোকদের অশুভ পরিণতি উল্লেখ করা হয়েছে। 


سے زیا -ے 


৯ أت الى ربک الر‎ | ---অর্থাৎ সবাইকে ত তাদের পালনকর্তার কাছে ফিরে যেতে 


হবে। এর বাহ্যিক অর্থ এই। যে, মৃত্যুর পর সবাই আল্লাহ্‌র কাছে ফিরে যাবে এবং ভাল- 
মন্দ কর্মের হিসাব নেবে। অবাধ্যতার কুপরিণাম স্বচক্ষে দেখে নেবে। এটাও অসম্ভব 
নয় যে, এ আয়াতে গবিত মানুষের গর্বের প্রতিকার বর্ণনা করার জন্য বলা হয়েছে £ 
হে নির্বোধ, তুমি নিজেকে সবকিছুর প্রতি অমুখাপেক্ষী ও স্বেচ্ছাধীন মনে কর কিন্তু চিন্তা 
করলে তুমি নিজেকে প্রতিটি উঠাবসায় ও চলাফেরায় আল্লাহ্‌র প্রতি মুখাপেক্ষী পাবে। 
তিনি যদি বাহ্যত তোমাকে কোন মানুষের মুখাপেক্ষী না করে থাকেন, তবে কমপক্ষে এটা 
তো দেখ যে, তোমাকে প্রত্যেক বিষয়ে আল্লাহ্‌র মুখাপেক্ষী করেছেন। মানুষের মুখাপেক্ষিতা 
থেকে মুক্ত মনে করার বিষয়টিও বাহ্যিক বিভ্রান্তি বৈ কিছু নয়! বলা বাহুল্য, আল্লাহ্‌ 
মানুষকে সমাজবদ্ধ জীবরূপে সৃন্টি করেছেন। সে একা তার কোন প্রয়োজনই মেটাতে 
পারে না। সে তার মুখের একটি গ্রাসের প্রতি লক্ষ্য করলেও দেখতে পাবে যে, সেটা হাজারো 
মানুষ ও জন্ত-জানোয়ারের অক্লান্ত পরিশ্রম এবং দীর্ঘদিনের সাধনার ফলশ্তি, যা সে 
অনায়াসে গিলে যাচ্ছে। এত হাজার হাজার মানুষকে নিজের কাজে নিয়োজিত করার সাধ্য 
কার আছে? মানুষের পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের অবস্থাও তদ্রূপ। সেগুলো 
সরবরাহের পেছনে হাজারো, লাখো মানুষের শ্রম ব্যয়িত হচ্ছে, যারা কোন ব্যক্তি বিশেষের 
গোলাম নয়। কেউ তাদের সবাইকে বেতন দিয়ে কাজ করাতে চাইলেও তা সাধ্যাতীত 
ব্যাপার। এসব বিষয়ে চিন্তা করলে মানুষ এ রহস্য জানতে পারে যে, মানুষের প্রয়োজনীয় 
আসবাবপন্ত্র সরবরাহ করার ব্যবস্থা তার নিজের তৈরী নয় বরং বিশ্বত্রম্টা আল্লাহ্‌ তাআলা 
তাঁর অচিন্তনীয় প্রক্তাবলে এই পরিকল্পনা তৈরী করেছেন ও চালিয়ে যাচ্ছেন। তিনি কারও 
অন্তরে কুষিকাজের ইচ্ছা জাগ্রত করেছেন, কারও মনে কাঠ কাটা ও মিস্ত্রীগিরির প্রেরণা 
সৃষ্টি করেছেন, কাউকে কর্মকারের কাজের প্রতি উৎসাহিত করেছেন, কাউকে শ্রম 
ও মজুরি করার মধ্যেই সন্তুষ্টি দান করেছেন এবং কাউকে বাণিজ্য ও শিল্পের প্রতি 
উৎসাহিত করে মানুষের প্রয়োজনীয় সাজসরঞ্জামের বাজার বসিয়ে দিয়েছেন। কোন 
রাষ্ট্র আইন করে এসব ব্যবস্থাপনা করতে পারে না এবং একা কোন ব্যক্তির পক্ষেও এটা 


| «৫ yu এর 


সম্ভবনয়। তাই এই চিত্তা-ভাবনার অবশ্যস্তাবী পরিণতি এই যে. ان الى ر بک الر‎ 1 


অর্থাৎ পরিশেষে সব মানুষই যে আল্লাহ্র কুদরত ও প্রক্তার অধীন, একথা জীবন্ত i 
ii সামনে এসে যায় । 


حر ی مس هو خی سے 


۳ ৮ عهد!‎ এ وا یت الذ ی‎ এখান থেকে সূরার শেষ পর্যন্ত 


একটি ঘটনার কি ইঙ্গিত করা হয়েছে। নামাযের আদেশ লাভ করার পর যখন 
রসূলুল্লাহ, (সা) নামাষ পড়া শুরু করেন, তখন আবূ জাহ্‌ল তাকে নামায পড়তে বারণ 
করে এবং হুমকি দেয় যে, ভবিষ্যতে নামায পড়লে ও সিজদা করলে সে তার ঘাড় 


সূরা আলাক ৮২৯ 


পদতলে পিষ্ট করে দেবে। এর জওয়াবে আলোচ্য আয়াতসমূহ অবতীর্ণ হয়েছে। বলা 
€ ৮৮ AA A ا‎ ud 


হয়েছে 89 9 لم ینلم با س الله‎ |16 সে কি জানে না যে, আল্লাহ্‌ দেখছেন? 


কি দেখছেন, এখানে তার উল্লেখ নেই। অতএব ব্যাপক অর্থে তিনি নামাষ প্রতিষ্ঠাকারী 
মহাপুরুষকেও দেখছেন এবং বাধাদানকারী হতভাগাকেও দেখছেন। দেখার পর কি 
হবে, তা উল্লেখ না করার মধ্যে ইঙ্গিত রয়েছে যে, সেই ভয়াবহ পরিণতির কল্পনাও করা 
যায় না। ۱ 


مہ22 كت 


1০৯১১--১-এরা অর্থ কঠোরভাবে হেঁচড়ানো।. ৯৮০১৩ শব্দের‏ با لناصیة 


سے ی 
কেশগুচ্ছ। যার এই কেশগুচ্ছ অন্যের মুঠোর ভেতরে চলে‏ ی অর্থ কপালের‏ 
যায়, সে তার করতলগত হয়ে পড়ে ।‏ 


& ৮৩8৮5৮5৩57১ مت‎ 


موه 


-এতে নবী করীম (সো)-কে আদেশ করা‏ لا لا ب 15 سجد و آقثر ب 


হয়েছে যে, আবু জাহলের কথায় কর্ণপাত করবেন না এবং সিজদা ও নামাযে মশগুল 
থাকুন। কারণ, এটাই আল্লাহ তা'আলার নৈকট্য অজনের উপায় । 


867 দোয়া কবুল হয় £ আবূ দাউদে হযরত আবু হুরায়রা (রা)-র রেওয়া- 
37 রসূলুল্লাহ্‌ (সা) বলেন $ 158) قرب ما یکون العبد سن‎ | 
سا جد فا کثر وا آلد عاء‎ অর্থাৎ বান্দা যখন সিজদায় থাকে, তখন তার পালনকর্তার 
অধিক নিকটবর্তা হয়। তাই তোমরা সিজদায় বেশী পরিমাণে দোয়া কর। অন্য এক 
হাদীসে আরও বলা হয়েছে £ | 

১-__অর্থাৎ সিজদার অবস্থায় কৃত দোয়া কবুল‏ نک فمن | ن پستجاب لکم 
হওয়ার যোগ্য।‏ 


নফল নামাযের সিজদায় দোয়া করার প্রমাণ রয়েছে। কোন ফোন রেওয়ায়েত 
এর বিশেষ দোয়াও বণিত আছে। বণিত সে দোয়া পাঠ করাই উত্তম। ফরয নামায- 
সমূহে এ ধরনের দোয়া পাঠ করার প্রমাণ নেই। কারণ, ফরয নামায সংক্ষিপ্ত হওয়াই 
বাঞ্চনীয়। 

আলোচ্য আয়াত যে পাঠ করে এবং যে শুনে, সবার উপর সিজদা করা ওয়াজিব। সহীহ 
মুসলিমে. আবূ হুরায়রা রো)-র রেওয়ায়েতে আছে যে, রসূলুল্লাহ সো) এই আয়াত 
তিলাওয়াত করে সিজদা করেছেন। | 


سو وة الد ر 
সূৰা কদর‏ 


মক্কায় অবতীৰ্ণ, ৫ আয়াত 





دن 91৬ cle‏ 2 
۳۴ھ 4[ *» 923 کہ7 Lr,”‏ ےہ خرن ’ 
لا ارده کله مر وا یی ر )42526 
ALI, 1 তের‏ 
7১45. ৫৩৮০1‏ وہ ক ৪৮99,‏ 


৫‏ رما 


6, 





পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু 


(১) আমি একে নাধিল করেছি শবে-কদরে। (২) শবে-কদর সম্বন্ধে আপনি কি 
জানেন? (৩) শবে-কদর হল এক হাজার রাত্রি অপেক্ষা শ্রেষ্ঠ । (8) এতে প্রত্যেক 
কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নিদেশক্রমে । (৫) 
এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পযন্ত অব্যাহত থাকে। 


তফসীরের সার-সংক্ষেপ 


নিশ্চয় আমি একে (কোরআনকে ) নাযিল করেছি শবে-কদরে। (সুরা দোখা/ন এ 
সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে । অধিক আগ্রহ সুম্টির জন্য বলা হয়েছে ঃ) আপনি 
কি জানেন শবে-কদর কি ۶ (অতঃপর জওয়াব দেওয়া হয়েছে 8) শবে-কদর হল এক হাজার 
মাস অপেক্ষা শ্রেষ্ঠ (অর্থাৎ এক হাজার মাস পর্যন্ত ইবাদত করার যে পরিমাণ সওয়াব, 
তার চেয়ে বেশী শবে-কদরে ইবাদত করার সওয়াব )1---(খাযেন ) এ রাতে ফেরেশতাগণ ও 
রূহ (অর্থাৎ জিবরাঈল ) তাদের পালনকর্তার নির্দেশক্রমে প্রত্যেক মঙ্গলজনক কাজ নিয়ে 
(পৃথিবীতে ) অবতরণ করে (এবং এ রাত) আদ্যোপান্ত শান্তিময় ।[ হযরত আনাস (রা)-এর 
হাদীসে বগিত-আছে, শবে-কদরে হযরত জিবরাঈল একদল ফেরেশতাসহ আগমন করেন 
এবং যে ব্যক্তিকে নামাষ ও যিকিরে মশগুল দেখেন, তার জন্য রহমতের দোয়া করেন। কোর- 


আনে একেই سلام‎ বলা হয়েছে এবং মঙ্গলজনক কাজের অর্থও তাই। এছাড়া রেওয়ায়েত- 


সমূহে এ রান্তরিতে তওবা কবুল হওয়া, আকাশের দরজা উন্মুক্ত হওয়া এবং প্রত্যেক মু'মিনকে 


সরা কদর ৮৩১ 


ফেরেশতাগণের সালাম করার কথাও বণিত আছে। এসব বিষয় যে ফেরেশতাগণের মাধ্যমে 
হয় এবং শান্তির কারণ হয়, তা বর্ণনার অপেক্ষা রাখে না। অথবা)এ-এর অর্থ এখানে সেসব 


বিষয়, যা সরা দোখানে ১৯১৩] বলে বোঝানো হয়েছে । এ রাত্রিতে সেসব বিষয় সম্পন্ন 


হওয়ার কথা উল্লেখ করা হয়েছে ]। সে শবে-কদর (এ সওয়াব ও বরকতসহ ) ফজরের 
উদয় পর্যন্ত অব্যাহত থাকে অর্থাৎ কোন এক অংশে বরকত থাকবে, অন্য অংশে থাকবে 
না---এমন নয় )। 


_অনুষজিক জাতব্য বিষয় 


'শানে-নুযূল £ ইবনে আবী হাতেম রো)-র রেওয়ায়েতে আছে, রস্নুজাহ (সা) 
একবার বনী ইসরাঈলের জনৈক মুজাহিদ সম্পর্কে আলোচনা করলেন। সে এক হাজার 
মাস পর্যন্ত অবিরাম জিহাদে মশগুল থাকে এবং কখনও অস্ত্র সংবরণ করেনি। মুসলমানগণ 
এ কথা শুনে বিস্মিত হলে এ সূরা কদর অবতীর্ণ হয়। এতে এ উম্মতের জন্য শুধু এক রাত্রির 
ইবাদতই সে মুজাহিদের এক হাজার মাসের ইবাদত অপেক্ষা শ্রেষ্ঠ প্রতিপন্ন করা হয়েছে। 
ইবনে জরীর (€র) অপর একটি ঘটনা এভাবে উল্লেখ করেছেন যে, বনী ইসরাইলের জনৈক 
ইবাদতকারী ব্যক্তি সমস্ত রানি ইবাদতে মশগুল থাকত ও সকাল হতেই জিহাদের জন্য বের 
হয়ে যেত এবং সারাদিন জিহাদে লিপ্ত থাকত । সে এক হাজার মাস এভাবে কাটিয়ে ۱ 
এর পরিপ্রেক্ষিতেই আল্লাহ তা'আলা সৃরা-কদর নাযিল করে এ উ্মতের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। 
এ থেকে আরও প্রতীয়মান হয় যে, শবে-কদর উম্মতে মুহাম্মদীরই বৈশিষ্ট্য ।---মোযহারী) 


ইবনে কাসীর ইমাম মালিকের এই উক্তি বর্ণনা করেছেন। শাফেয়ী মযহাবের কেউ 
_ কেউ একে অধিকাংশের মযহাব বলেছেন। খাত্তাবী এর উপর ইজমা দাবী করেছেন। কিন্তু 
কোন কোন হাদীসবিদ এ ব্যাপারে ভিন্নমত ব্যক্ত করেছেন। 


লায়লাতুল কদরের অর্থ ঃ কদরের এক অর্থ মাহাত্ম্য ও সম্মান । কেউ কেউ এ স্থলে এ 
অর্থই নিয়েছেন। এর মাহাত্ম্য ও সম্মানের কারণে একে ‘লায়লাতুল কদর’ তথা মহিমান্বিত 
রাত বলা হয়। আবু বকর ওয়াররাক বলেন $ এ রান্রিকে লায়লাতুল কদর বলার কারণ এই 
যে, কর্মহীনতার কারণে এর পূর্বে যার কোন সম্মান ও মূল্য থাকে না, সে এ রাত্রিতে তওবা- 
ইস্তেগফার ও ইবাদতের মাধ্যমে সম্মানিত ও মহিমান্বিত হয়ে যায়। 


কদরের আরেক অর্থ তকদীর এবং আদেশও হয়ে থাকে । এ রাত্রিতে পরবর্তী এক 
বছরের অবধারিত বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেশতাগণের কাছে হস্তান্তর করা 
হয়। এতে প্রত্যেক মানুষের বয়স, মৃত্যু, রিযিক, বৃষ্টি ইত্যাদির পরিমাণ নিদিষ্ট ফেরেশতা- 
গণকে লিখে দেওয়া হয়, এমনকি, এ বছর কে হজ্জ করবে, তাও লিখে দেওয়া হয়। হযরত 


ইবনে আব্বাস রো)-এর উক্তি অনুযায়ী চারজন ফেরেশতাকষে এসব কাজ সোপর্দ করা হয়। 


তারা হলেন--ইসরাফীল, মীকাঈল, আযরাঈল ও জিবরাঈল (আ)।---(কুরতুবী ) 
সূরা দোখানে বলা হয়েছে 8 


৮৩২ তফসীরে মা‘আরেফুল কোরআন ॥ অষ্টম খণ্ড 


একর 
৮ 
رر‎ 


AT BI IAS “A وعو و ۾ ږو ا سے و ڈو لتہ‎ HB 


| 


AW DAT 


حم ا مرا سم عد نا۔ 


এ আয়াতে পরিক্ষার বলা হয়েছে যে, এ পবি্র রাতে তকদীর সংক্রান্ত সব ফয়সালা 
লিপিবদ্ধ করা হয়। অধিকাংশ তফসীরবিদের মতে 85) 1০ 8০) -এর অর্থ শবে-কদরই। 


কেউ কেউ এর অর্থ নিয়েছেন মধ্য শাবানের রাত্রি অর্থাৎ শবে-বরাত। তারা বলেন যে, ত্দীর 
সংক্রান্ত বিষয়াদির প্রাথমিক ও সংরক্ষিত ফয়সালা শবে বরাতেই হয়ে যায়। অতঃপর তার 
বিশদ বিবরণ শবে-কদরে লিপিবদ্ধ হয়। হযরত ইবনে আব্বাস রো)-এর উক্তিতে এর 
সমর্থন পাওয়া যায়। বগভীর রেওয়ায়েতে তিনি বলেন, আল্লাহ্‌ তা'আলা সারা বছরের جع‎ 
দীর সংক্রান্ত বিষয়াদির ফয়সালা শবে-বরাতে সম্পন্ন করেনঃ অতঃপর শবে-কদরে এসব 
ফয়সালা সংশ্লিষ্ট ফেরেশতাগণের কাছে সোপর্দ করা হয়।--মোযহারী ) পূর্বেই বলা হয়েছে যে, 
এই রান্রিতে তকদীর সংক্রান্ত বিষয়াদি নিম্পন্ন হওয়ার অর্থ এ বছর যেসব বিষয় প্রয়োগ করা 
হবে, সেগুলো লওহে মাহফ্য থেকে নকল করে ফেরেশতাগণের ا‎ সোপর্দ করা। নতুবা 
আসল বিধিলিপি আদিকালেই লিখিত হয়ে গেছে। 


শবে-কদর কোন্‌ রান্রি £ কোরআন পাকের সুস্পষ্ট বর্ণনা দ্বারা একথা প্রমাণিত হয় 
যে, শবে-কদর রমযান মাসে । কিন্ত সঠিক তারিখ সম্পর্কে আলিমগণের বিভিন্ন উক্তি রয়েছে 
যা সংখ্যায় চল্লিশ পর্যন্ত পৌছে । তফসীরে মাযহারীতে আছে এসব উক্তির নির্ভুল তথ্য এই 
যে, শবে-কদর রমযান মাসের শেষ দশ দিনের মধ্যে আসে কিন্তু এরও কোন তারিখ নিদিষ্ট 
নেই বরং যে কোন রা্রিতে হতে পারে । প্রত্যেক রমযানে তা পরিবতিতও হয়। সহীহ 
হাদীসদৃষ্টে এই দশ দিনের বেজোড় রান্রিগুলোতে শবে-কদর হওয়ার সম্ভাবনা অধিক । 
যদি শবে-কদরকে রমযানের শেষ দশকের বেজোড় রান্রিগুলোতে ঘূর্ণায়মান এবং প্রতি 
রমযানে পরিবর্তনশীল মেনে নেওয়া যায়, তবে শবে-কদরের দিন তারিখ সম্পকিত হাদীস- 
সমূহের মধ্যে কোন বিরোধ অবশিষ্ট থাকে না। তাই অধিকাংশ ইমাম এ মতই পোষণ 
করেন। তবে ইমাম শাফেয়ী রে)-র এক উক্তি এই যে, শবে-কদর নিদিষ্ট দিনেই হয়ে 
থাকে ।---€( ইবনে কাসীর ) 


সহীহ্‌ বুখারীর এক রেওয়ায়েতে রস্লুললাহ (সা) বলেন ۱ تحر وا لیلة القد‎ 
العشر الا و آخر سن رمضان‎ অর্থাৎ রমযানের শেষ দশকে শবে-কদর অন্বেষণ 
কর। সহীহ. মুসলিমের রেওয়ায়েত আছে £ ھا فی الو تر منھا‎ +1- অর্থাৎ 
শেষ দশকের বেজোড় রান্রিগলোতে তালাশ কর ।---মোযহারী ) | 


শবে"-কদরের কতক ফযীলত ও তার বিশেষ দোয়া ঃ এ রাত্রির সর্বরহৎ ফযীলত 
তো আয়াতেই বণিত হয়েছে-যে, এক রান্নির ইবাদত হাজার মাসের ইবাদত অপেক্ষা শ্রেষ্ঠ। 


স্রা কদর ৮৩৩ 


এক হাজার মাসে তিরাশি বছরের কিছু বেশী হয়। এইভ্রেষ্ঠত্ব কতগুণ, তার কোন সীমা 
قح‎ অতএব দ্বিগুণ, ভ্রিগুণ, দশ গুণ, শতগুণ সবই হতে পারে। 


বুখারী ও মুসলিমের এক রেওয়ায়েতে রসূলুল্লাহ (সা) বলেনঃ যে ব্যক্তি শবে- 
কদরে ইবাদতে দণ্ডায়মান থাকে, তার অতীত সব গোনাহ মাফ হয়ে যায়। হযরত ইবনে 
আব্বাস (রা)-এর রেওয়ায়েতে রসূলুল্লাহ (সা) বলেন $ শবে-কদরে সিদরাতুল-মুস্তাহায় 
অবস্থানকারী সব ফেরেশতা জিবরাঈলের সাথে দুনিয়াতে অবতরণ করে এবং মদ্যপায়ী ও 
শকরের মাংস ভক্ষণকারী ব্যতীত প্রত্যেক মু'মিন পুরুষ ও নারীকে সালাম করে। 


অন্য এক হাদীসে রসূলে করীম (সো) বলেন £ যে ব্যক্তি শবে-কদরের কল্যাণ 
ও বরক্ষত থেকে বঞ্চিত থাকে, সে সম্পূর্ণই বঞ্চিত ও হতভাগ্য। শবে-কদরে কেউ কেউ 
বিশেষ নূরও প্রত্যক্ষ করেন। কিন্তু এটা সবাই লাভ করতে পারে না এবং শবে-কদরের 
বরকত ও সওয়াব হাসিল হওয়ার ব্যাপারে এরূপ দেখার কোন দখলও নেই। কাজেই 
এর পেছনে পড়া উচিত নয় । 


হযরত আয়েশা (রা) একবার রসুলুল্লাহ (সা)-কে জিজ্ঞেস করলেন £ঃ যদি আমি 


০ 9৮ 


শবে-কদর পাই,কি দোয়া করব? উত্তরে তিনি বললেনঃ এই দোয়া করো ৪ 11 


ری سم مرو #6 ور ATA Ê‏ ہر ھ ہس ا۸مہ 


ER, আপনি অত্যন্ত ক্ষমতাশীল। ক্ষমা‏ 0ب امھ ود و می 


مم 


আপনার গছন্দনীয়। অতএব আমার গোনাহ্সমূহ মার্জনা করুন।---(কুরতুবী ) 


PAT 8‏ رص 


১১৪1 ৪৬ فی‎ ৪ 379 175 আয়াত থেকে পরিক্ষার জানা যায় যে, 


কোরআন পাক শবে-কদরে অবতীর্ণ হয়েছে। এর এক অর্থ এও হতে পারে যে, সমগ্র 
কোরআন লওহে-মাহফ্য থেকে শবে-কদরে অবতীর্ণ করা হয়েছে, অতঃপর জিবরাঈল 
একে ধীরে ধীরে তেইশ বছর ধরে রসূলুল্লাহ, সো)-র কাছে পৌছাতে থাকেন। দ্বিতীয় এই 
হতে পারে যে, এ রাতে কয়েকটি আয়াত অবতরণের মাধ্যমে সূচনা হয়ে যায়। এরপর 
অবশিষ্ট কোরআন পরবতী সময়ে ধাপে ধাপে অবতীর্ণ হয় । 


সমস্ত এশী কিতাব রমযানেই অবতীর্ণ হয়েছে ঃ হযরত আবু যর গিফারী রো) 
বণিত রেওয়ায়েতে রসূলুল্লাহ, (সা) বলেন £ ইবরাহীম আ)-এর সহীফাসমূহ ৩রা রম- 
যানে, তওঁরাত ৬ই রমযানে, ইনজীল ১৩ই রমযানে এবং যবূর ১৮ই রমযানে অবতীর্ণ 
হয়েছে। কোরআন পাক ২০শে রমযানুল-মুবারকে নাধিল হয়েছে |) 371215157 ( 


er رع‎ SY مرق‎ 


E হয়েছে ।‏ تفزل الملا که ۳ وت 


হাদীসে আছে, শবে-কদরে জিবরাঈল ফেরেশতাদের বিরাট একদল নিয়ে পৃথিবীতে অবতরণ 
১০৫শ- 


৮৩৪ _ তফসীরে মা'আরেফুল-কোরআন ۱۱ অস্টম খণ্ড 


করেন এবং যত নারী -পুরুষ নামায অথবা ধিকিরে মশগুল থাকে, তাদের জন্য রহমতের 
দোয়া করেন ।--- (মাযহারী ) 


AT Wd A 


০1 05 ৬--অর্থাৎ ফেরেশতাগণ শবে-কদরে সারা বছরের অবধারিত ঘটনা- 
টি سے سے‎ 


বলী নিয়ে পৃথিবীতে অবতরণ করে। কোন কোন তফসীরবিদ একে م‎ ১ -এর 


সাথে সম্পর্কযুক্ত করে এ অর্থ করেছেন যে, এ রান্রিটি যাবতীয় অনিষ্ট ও বিপদাপদ থেকে 
শান্তিস্বরূপ।---€( ইবনে কাসীর ( | 


পুত তা 


অর্থাৎ 9 TIR শান্তিই শান্তি, মঙ্গলই মঙ্গল! এতে অনিষ্টের নামও নেই।‏ .- سلام 


(কুরতুবী) কেউ কেউ একে 7 10 ৬-এর বিশেষণ সাব্যস্ত করে অর্থ করে- 
ছেন---ফিরেশতাগণ প্রত্যেক শান্তি ও কল্যাণকর বিষয় নিয়ে আগমন করে।---( মাযহারী ) 


পরি | ও Wer سس‎ 


শবে-কদরের এই বরকত রাত্রির কোন‏ .ھی حنی مطلع الفجر 


سے 


বিশেষ অংশে সীমিত নয় করং ফজরের উদয় পর্যন্ত বিস্তৃত। 


জাতব্য 8 এ সরায় শবে-কদরকে এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ বলা হয়েছে। 
বলা বাহুল্য, এই এক হাজার মাসের মধ্যে প্রতি বছর শবে-কদর আসবে । অতএব 


হিসাব কিরাপে হবেঃ তফসীরবিদগণ বলেছেন, এখানে এমন এক হাজার মাস বোঝানো 
হয়েছে, যাতে ‘শবে-কদর’ নেই । অতএব কোন অসুবিধা নেই ।--( ইবনে কাসীর ) 


উদয়াচলের বিভিন্নতার কারণে বিভিন্ন দেশে বিভিন্ন দিনে শবে-কদর হতে পারে। 
প্রত্যেক দেশের দিক দিয়ে ষে রান্ত্ি কদরের রাত্রি হবে, সে রান্লিতেই শবে-কদরের কল্যাণ ও 
বরকত হাসিল ۱ 


মাস'আলা $ থে ব্যক্তি শবে-কদরে ইশা ও ফজরের নামাষ জামা'আতের সাথে পড়ে 
নেয়, সে-ও এ রান্রির সওয়াব হাসিল করে। যে ব্যক্তি যত বেশী ইবাদত করবে, সে তত বেশী 
সওয়াব পাবে। রসূলুল্লাহ্‌ (সা) বলেনঃ যে ব্যক্তি ইশার নামা জামা'আতের সাথে পড়ে, 
সে অর্ধ রাল্লির সওয়াব অর্জন করে। যদি সে ফজরের নামাশ্বও জামা'আতের সাথে পড়ে নেয়, 
তবে সমস্ত রাত্রি জাগরণের সওয়াব হাসিল করে। 


سور و | لبين؟ة 
2 ۲ 


মন্কায় অবতীর্ণ, ৮ আয়াত 

لصف 
ریک لک یناه | 016১৫‏ دم وٹ Ske 64৫5‏ 
7 ی hers‏ مال اک رل 23 
اوتا التب نیما اتهم اليه ن دما اورا ر 
889৫১ SARS SUSE CON Galt it bag‏ 
الکو 25415 7 کف زاین هل کب وا 
Er OAL 1545545১১72 3‏ وا وا 


ی خر رھ 
و ےڈ 


৮১৫০, 9)‏ برا لبر جرا جا 2ز ر 
یر فراعت من ناساس مه ای ند 
و يم و رر ১৫ Le‏ اوےدوروےے ڈو اک بر ای 
من تسنیا الا نھ رخا فی بدا 2 15৮৪:‏ ضواعنه 4154 

ECL ne td 

04৮০ ৬৯৯৬৮ 

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু 
(১) আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফির ছিল, তারা প্রত্যাবর্তন 

করত না, যতক্ষণ না তাদের কাছে সুস্পচ্ট প্রম্মাণ আসত। (২) অর্থাৎ আল্লাহ্র একজন 
রসুল, যিনি আরৃত্তি করতেন পবিন্ন সহীফা, (৩) 6 আছে, সঠিক বিষয়বন্ত ١ (8) 
অপর কিতাব প্রাগ্তরা খে বিভ্রান্ত হয়েছে তা হয়েছে, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার 
পরেই। (৫) তাদেরকে এ ছাড়া কোন নির্দেশ করা হয়নি যে, তারা খাঁটি মনে একনিজ্ত- 
ভাবে আল্লাহ্র ইবাদত করবে, নামায কায়েম করবে এবং যাকাত দেবে । এটাই 
সঠিক ধর্ম । (৬) আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফির, তারা জাহান্নামের 
9 3771۳7 থাকবে । তারাই সৃষ্টির অধম । (৭) যারা ঈমান আনে ও সৎকর্ম 


৮৩৬  তফসীরে মাআরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


করে, তারাই সৃষ্টির দেরা। (৮) তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান 
চিরকাল বসবাসের জান্নাত, যার তলদেশে নির্বরিণী প্রবাহিত । তারা সেখানে থাকবে 
অনস্তকাল। আল্লাহ্‌ তাদের প্রতি সমন্তষ্ট এবং তারা আল্লাহ্‌র প্রতি সমন্তষ্ট। এটা তার 
জন্য, ঘে তার পালনকর্তাকে ভয় করে । 





তঙ্কসীরের সার সংক্ষেপ 


কিতাবধারী ও মুশরিকদের মধ্যে যারা (পয়গম্থরের আবির্ভাবের পূর্বে ) কাফির ছিল, 
তারা (তাদের কুফর থেক কখনও ) বিরত হত না, যতক্ষণ -নাঃতাদের কাছে সুস্পষ্ট প্রমাণ 
আসত; (অর্থাৎ) আল্লাহ্‌র পক্ষ থেকে একজন রসূল; যিনি ( তাদেরকে ) পবিশ্র-সহীফা 
পাঠ করে শোনাতেন, খাতে আছে সঠিক বিষয়বস্তু । (অর্থাৎ কোরআন । উদ্দেশ্য এই 
ষে, এই কাফিরদের কুফর এমন শক্ত ছিল এবং তারা এমন কঠিন মূর্থতায় লিপ্ত ছিল 
15, কোন রসূল ব্যতীত তাদের পথে আসা ছিল সুদ্রপরাহত। তাই আল্লাহ্‌ তা'আলা 
তাদেরকে নিরুত্তর করার জন্য আপনাকে কোরআন দিয়ে পাঠিয়েছেন। তাদের উচিত ছিল 
একে সুবর্ণ সুযোগ মনে করা এবং কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা ।) আর খারা কিতাব- 
প্রাপ্ত ছিল, (যারা কিতাবপ্রাপ্ত নয়, তাদের কথা তো বলাই বাহল্য) তারা ষে বিভ্রান্ত হয়েছে 
(দীনের ব্যাপারে) তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেই । (অর্থাৎ সত্য ধর্মের 
সাথেও মতানৈক্য করেছে এবং পূর্ব থেকে যে পারস্পরিক মতানৈক্য ছিল, তাও সত্য ধর্মের 
অনুসরণের মাধ্যমে দূর করেনি । মুশরিকদের কথা না বলার কারণ এই যে, তাদের 
কাছে তো পূর্ব থেকেও কোন এশী জ্ঞান ছিল না)। অথচ তাদেরকে পূর্ববর্তী কিতাবসমূহে ) 
এ আদেশই করা হয়েছিল যে, তারা খাঁটি মনে, একনিষ্ভাবে আল্লাহ্‌র ইবাদত করবে 
(মিছামিছি কাউকে আল্লাহ্‌র অংশীদার করবে না।) নামায কায়েম করবে এবং যাকাত 
দেবে। আর এটাই সঠিক ধর্ম। [ সারকথা, আহলে কিতাবদেরকে তাদের কিতাবে আদেশ 


Brus I 33 rA 


করা হয়েছিল ষে, তারা কোরআন ও রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে। نیها کتب تیمڈ‎ 


বলে উপরে কোরআনের শিক্ষাও তাই বর্ণনা করা হয়েছে। সুতরাং কোরআনকে অমান্য 
করার কারণে তাদের কিতাবেরও বিরোধিতা হয়ে গেছে। এ হচ্ছে আহলেকিতাবদের 
۲۲5۲۱۷ মৃশরিকরা পূর্ববর্তী কিতাৰ না মানলেও ইবরাহীম আ)-এর তরীকা যে সত্য, 
তাস্বীকার করত। আর এটা সুনিশ্চিত যে, ইবরাহীম ری‎ শিরক থেকে মুক্ত ছিলেন। 
কোরআনও এ তরীকার সাথে একমত । সুতরাং মুশরিকদের জন্যও প্রমাণ পূর্ণ হয়ে 
গেছে। এখানে বিভক্ত ও বিরোধী বলে সেসব কাফিরকে বোঝানো হয়েছে, সারা ঈমান 
আনেনি । এ থেকে জানা গেল যে, যারা বিভেদ ও বিরোধিতা করেনি, তারা ঈমানদার। 
অতঃপর আহলে-কিতাব, মুশরিক ও মুমিনদের শাস্তি ও প্রতিদান বর্ণনা করা হয়েছে-- ] 
নিশ্চয় আহলে-কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফির, তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে 
থাকবে, আর তারাই হল সৃষ্টির অধম। নিশ্চয় যারা ঈমান আনে ও সৎ কর্ম করে, তারাই 
সৃষ্টির সেরা । তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান--চিরকাল বসবাসের 
জান্নাত, যার তলদেশে নির্ঝরিণী প্রবাহিত । তারা সেখানে অনন্তকাল থাকবে । আল্লাহ্‌ তাদের 


1721 05 ৮৩৭ 


প্রতি সন্তুষ্ট থাকবেন এবং তারা iat প্রতি সন্তুষ্ট থাকবে (অর্থাৎ তারাও কোন গোনাহ 
করবে না এবং তাদের সাথেও কোন অপ্রিয় ব্যবহার করা হবে না)। এটা (অর্থাৎ জান্নাত 
ও সন্তষ্টি) তার জন্য, মে তার পালনকর্তাকে ভয় করে । আল্লাহ্‌কে ভয় করলেই ঈমান ও 
সৎ কর্ম সম্পাদিত হয়, ঘা জান্নাত ও সন্তষ্টি লাভের চাবিকাঠি । 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

প্রথম আয়াতে রসূনুল্লাহ্‌ (সা)-র আবির্ভাবের পূর্বে দুনিয়াতে কুফর, শিরক ও মূর্খ- 
তার ঘোর অন্ধকারের কথা উল্লেখ করে বলা হয়েছে যে, এহেন সবগ্রাসী অন্ধকার দূর করার 
জন্য একজন পারদর্শী সংস্কারক প্রেরণ করা ছিল অপরিহার্য । রোগ যেমন জটিল ও বিশ্ব- 
ব্যাপী, তার প্রতিকারের জন্য চিকিৎসকও তেমনি সুনিপুণ ও বিচক্ষণ হওয়া দরকার। 
অন্যথায় রোগ নিরাময়ের আশা সুদূরপরাহত হতে বাধ্য। অতঃপর সেই বিচক্ষণ ও পারদর্শী 
চিকিৎসকের গুণাগুণ উল্লেখ প্রসঙ্গে বলা হয়েছে যে, তাঁর অস্তিত্ব একটি ‘বাইয়্যিনাহ্‌’ অর্থাৎ 
কুফর ও শিরককে অসার প্রতিপন্ন করার জন্য সুস্পষ্ট প্রমাণ হওয়া বাঞ্চনীয়। এরপর 
বলা হয়েছে ষে, এই চিকিৎসক হলেন আল্লাহ্‌র পক্ষ থেকে আগত একজন রসূল, ধিনি কোর- 
আনের সুস্পষ্ট প্রমাণ নিয়ে তাদের কাছে আগমন করেছেন। এ পর্যন্ত আয়াত থেকে দু'টি 
বিষয় জানা গেল---এক. পয়়গন্থর প্রেরণের পূর্বে দুনিয়াতে বিরাট অনর্থ এবং মর্খতার অন্ধ কার 
বিরাজমান ছিল এবং দুই. রসূনুল্লাহ্‌ সো) মহান মর্যাদার অধিকারী । অতঃপর কোর- 
আনের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিস্ট্য উল্লেখ করা হয়েছে । 


we وو 8و‎ eA iced VIS AS, 


۱ 6 چو تلا و ت #۶ یقلوا_ یلوا محفا مطهر 5 ০৪ ০3৫ ৪৪‏ 

এর অর্থ ‘পাঠ করা’। তবে যে কোন পাঠকেই তিলাওয়াত বলা ধায় না বরং যে পাঠ পাঠ- 
দানকারীর প্রদত্ত অনুশীলনের সম্পূর্ণ অনুরূপ হবে তাকেই ‘তিলাওয়াত’ বলা হয়। তাই 
পরিভাষায় সাধারণত কোরআন পাঠ করার ক্ষেত্রে ‘তিলাওয়াত’ শব্দ ব্যবহৃত হয়। ৮৪5৮৩ 
শব্দটি ১৯৯৩-এর বহুবচন । যেসব কাগজে কোন বিষয়বস্ত লিখিত থাকে সেগুলোকেই 
বলা হয় সহীফা। ৮4 শব্দটি ১ ০-এর বহুবচন। এর অর্থ লিখিত বস্তু । এদিক 
দিয়ে কিতাব ও সহাক্ষা সমার্থবোধক। কিতাব অর্থ কোন সময় আদেশও হয়ে থাকে। 


er ری ت سے‎ এটি পপ শা ও তা 


যেমন, এক আয্মাতে আছে سس الله سپق‎ এ ৮৫ ১ ০) এখানেও এ অর্থই বোঝানো 


হয়েছে। অন্যথায় ৮৪৪১ বলার কোন মানে থাকে না। 


আয়াতের উদ্দেশ্য এই ষে, মৃশরিক ও আহলে-কিতাবদের পথন্রম্টতা চরমে পৌছে 
গিয়েছিল। ফলে তাদের ভ্রান্ত বিশ্বাস থেকে সরে আসা সম্ভবপর ছিল না, ষে পর্যন্ত না তাদের 
কাছে আল্লাহ্‌র কোন সুস্পম্ট প্রমাণ আসত। তাই আল্লাহ্‌ তা'আলা তাদের কাছে রসূলকে 
সুস্পষ্ট প্রমাণরাপে প্রেরণ করেন। তাঁর কর্তব্য ছিল তাদেরকে পবিভ্র সহীফা তিলাওয়াত 
করে স্বনানো অর্থাৎ তিনি সেসব বিধান শুনাতেন, যা পরে সহীফার মাধ্যমে সংরক্ষিত 


৮৩৮ ৷ তফসীরে মা"আরেক্ুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


করা হয়। কেননা, প্রথমে রসূলুল্লাহ্‌ সো) কোন সহীফা থেকে নয়-ক্মৃতি থেকে পাঠ করে 
শুনাতেন। এসব সহীফাক্স ন্যায় ও চিনা সহকারে প্রদত্ত ও চিরন্তন বিধি-বিধান লিখিত 
ছিল। 


بس سر কাত AS পানে টে পাপা‏ ما از پر ون ی ال 


ক ين و توا | تا ب الا من بعد ما جا م لهم‎ ০১ ৩১৯ ০3১৯) 


-এর অর্থ এখানে বিরোধ ও অস্বীকার করা । রসূলুল্লাহ সো)-র জন্ম ও আবির্ভাবের পূর্বে 
আহলে-কিতাবরা তাঁর নবুয়তের ব্যাপারে একমত্য পোষণ করত ۱ কেননা, তাদের 
۳ق‎ গ্রন্থ তওরাত ও ইজীল রসূলুল্পহ (সো)-র নবুয়ত, তাঁর বিশেষ বিশেষ গুণাবলী ও 
তার প্রতি কোরআন অবতরণ সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা ছিল । তাই ইহুদী ও খুস্টানদের 
মধ্যে এ ব্যাপারে কোন বিরোধ ছিল না যে, শেষ মানায় মুহাম্মদ মোস্তফা (সা) আগমন কর” 
বেন, তাঁর প্রতি কোরআন নাষিল হবে এবং তাঁর অনুসরণ সবার জন্য অপরিহার্য হবে। 


কোরআন পাকেও তাদের এই একমত্যের কথা উল্লেখ করে বলা হয়েছে 8 


ছি ঠেলা پر حر‎ পা AS ATAT IAT A ad er 
وو » هه‎ 


8186-771 ٭ ال یاسصےو کا نوا من تبل یستفتحو ن علی الذ پن کفر وا 
আবির্ভাবের পূর্বে তার আগমনের অপেক্ষায় ছিল এবং খনই মুশরিকদের‏ جر রস্লক্লাহ‏ 
'সাথে তাদের মূকাবিলা হত, তখনই তার মধ্যস্থতায় আল্লাহ্‌ তা"আলার কাছে বিজয় কামনা‏ 
করে দোয়া করত যে, শেষ নবীর বরকতে আমাদেরকে সাফল্য দান করা হোক । অথবা‏ 
তারা মৃশরিকদেরকে বলত ¢ তোমরা তোমাদের বিরুদ্ধে শক্তি পরীক্ষা করছ বটে, কিন্তু‏ 
সত্বরই একজন রসুল আসবেন, খিনি তোমাদেরকে পর্দানত করবেন। আমরা তাঁর সাথে‏ 
থাকব, ফলে আমাদেরই বিজয় ۱‏ 


সারকথা, রসূলুল্লাহ সো)-র আগমনের পূর্বে আহলে-কিতাবরা সবাই তার নবুয়ত 
সম্পর্কে অভিন্ন মত পোষণ করত কিন্ত যখন তিনি আগমন করলেন, তখন তারা অস্বীকার 
করতে লাগল। কোরআনের অন্য এক আয়াতে এ সম্পর্কে বলা হয়েছে ঃ 


A 3 ASIA BASIL পপ পপ 


৪3 ن۔_فلما جاء ھم ما عر فوا کفر وا‎ 8 তাদের কাছে যখন পরিচিত রসূল 


সত্য ধর্ম অথবা কোরআন আগমন করল, তখন তারা কুফর করতে লাগল । আলোচ।) 
আয়মাতে এ বিষয়টি এভাবে বণিত হয়েছে যে, আশ্চর্যের বিষয়, রসূলের আগমন ও তাঁকে 
দেখার পূর্বে তো তাদের মধ্যে তাঁর সম্পর্কে কোন মতবিরোধ ছিল না; সবাই তীর নবুয়ত 
সম্পর্কে একমত ছিল কিন্তু যখন সুস্পষ্ট প্রমাণ অর্থাৎ শেষ নবী আগমন করলেন, তখন 
তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেল। কেউ তো বিশ্বাস স্থাপন করে মু’মিন হল এবং অনেকেই 
কাফির হয়ে গেল । 


এ ব্যাপারটি কেবল আহলে-কিতাবদেরই বৈশিষ্ট্য ছিল, তাই আয়াতে তাদের কথাই 
বলা হয়েছে-_-মুশরিকদের উল্লেখ করা হয়নি। কিন্তু প্রথম ব্যাপারে উভয় দলই শরীক ছিল, 


সূরা 5 ৮৩৯ 


80৮৩ ৮৮565 ہش و‎ 


তাই প্রথম আয়াতে উভয়কেই অন্তর্ভুক্ত করে ৬৮ 124 ৬৭ لم یکی الل‎ 


“A AJA “A Ar 


5S ys ০০০] 051 বলা হয়েছে। 


তফসীরের সার-সংক্ষেপে দ্বিতীয় ব্যাপারেও মুশরিক এবং আহলে-কিতাব-_-উভয় 
সম্পুদায়কে শামিল করে তফসীর করা হয়েছে। 
و بے سے‎ পা 


তাদের কিতাবে আদেশ‏ ا ۷۳ এ----অৰ্থাৎ‏ ذلک ৬৭০ ৮‏ اس 


করা نی‎ খাটি মনে ও রি রা আল্লাহ্‌র ইবাদত করতে, নামাষ কায়েম করতে 
ও যাকাত দিতে । এরপর বলা হয়েছে, এটা কেবল তাদেরই বৈশিষ্ট্য নয়, প্রত্যেক সঠিক 
মিল্লাতের অথবা আল্লাহ্‌র পক্ষ থেকে অবতীর্ণ সমস্ত কিতাবের তরীকাও তাই। বলা বাহুল্য, 


Kos শব্দটি ৮৮০ -এর বিশেষণ হলে এর উদ্দেশ্য কোরআনী বিধি-বিধান হবে এবং 


আয়াতের মতলব হবে এই ফে, মোহাম্মদী শরীয়ত প্রদত্ত বিধি-বিধানও হুবহু তাই, যা তাদের 
কিতাব তাদেরকে পূর্বে দিয়েছিল । ভিন্ন বিধি-বিধান হলে অবশ্য তারা বিরোধিতার বাহানা 
পেত। কিন্তু এখন সে সুযোগ নেই। : 


A Jl, IL I পা পা‏ سر 


আয়াতে জান্নাতীদের প্রতি সর্বরহৎ নিয়া-‏ ور فی الله عنهم و و ضوا عند 


মত আল্লাহ্‌র সন্তুষ্টির কথা উল্লেখ করা হয়েছে । হযরত আবু সায়ীদ খুদরী রো) বণিত 
রেওয়ায়েতে রসুলুল্লাহ সো) বলেন ঃ আল্লাহ্‌ তা'আলা জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবেন £ 


AAT শর 


৩ با اهل‎ (হে জান্নাতীগণ)। তখন তারা জওয়াব দিবে ৮8 ১০০ 2৩5 لبیک ر‎ 


2হে আমাদের পালনকর্তা! আমরা উপস্থিত এবং আপনার আনু-‏ الخھر کل فی ید یی 
গত্যের জন্য প্রস্তুত। সমস্ত কল্যাণ আপনারই হাতে । অতঃপর আল্লাহ্‌ বলবেন ঃ‏ 


er? তারা জওয়াব দেবে, হে আমাদের পরওয়ারদিগার !‏ ] اجدای هل ر نیدم 


এখনও সন্ত্রষ্ট না হওয়ার কি সম্ভাবনা £ আপনি তো আমাদেরকে এত সব দিয়েছেন, র্যা 
অন্য কোন সৃষ্টি পায়নি । আল্লাহ্‌ বলবেন, আমি তোমাদেরকে আরও উত্তম নিয়ামত 
দিচ্ছি । আমি তোমাদের প্রতি আমার AYSE নাযিল করছি। অতঃপর কখনও তোমাদের 
প্রতি AEE হব না ।---( বুখারী, ম্‌সলিম ) 


আলোচ্য আয়াতেও খবর দেওয়া হয়েছে ষে, জান্নাতীরাও আল্লাহ্‌র প্রতি সন্তুষ্ট হবে। 
এখানে প্রশ্ন হতে পারে যে, আল্লাহ্‌র প্রতি এবং তীর প্রতিটি আদেশ ও কর্মের প্রতি সন্তুষ্ট হওয়া 
ছাড়া কেউ জান্নাতে যেতেই পারে না। এমতাবস্থায় এখানে জান্নাতীদের সন্তুষ্টি উল্লেখ করার 


৮৪০ 0 তফসীরে মা'আরেক্ুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


তাৎপর্য কিঃ জওয়াব এই ষে, সন্তষ্টির এক স্তর হল প্রত্যেক আশা ও মনোবাঞ্ছা পূর্ণ হওয়া 
এবং কোন কামনা অপূর্ণ 1 থাকা । এখানে সন্তুষ্টি বলে এই স্তরই বোঝানো হয়েছে। 


سے টি লী‏ حم 


| উদাহরণত সুরা যোহায় রসুূলুল্লাহ্‌ (সা)-কে উদ্দেশ্য করে বলা হয়েছে 8 ৬৮৪ و لسو و‎ 


| পাপা پر س ص یی ۔‎ AS 


ক অর্থাৎ সত্বরই আল্লাহ্‌ তা'আলা আপনাকে এমন বস্তু দান করবেন,‏ ربک نفر فی 


যাতে আপনি সনম্ত্ট হয়ে যাবেন । এখানে অর্থ চূড়ান্ত বাসনা পূর্ণ করা। এ কারণেই এই 
আয়াত নাখিল হওয়ার পর রসুলুল্লাহ্‌ (সা) বললেন £ তা হলে আমি ততক্ষণ সন্তস্ট হব না, 
যতক্ষণ আমার একটি উশ্মতও জাহান্নামে থাকবে ।-_(মাষহারী ) 


€ 06৮ শে ص‎ 

উপসংহারে আল্লাহ্‌র ভয়কে সমস্ত ধর্মীয়‏ 73[3س 3 ذ لک لمن خشی ربک 
ভিত্তি বলে অভিহিত করা হয়েছে। কোন ۰‏ جو উৎকর্ষ এবং পারলৌকিক‏ 
হিংস্ৰ জন্ত অথবা ইতর প্রাণী দেখে যে ভয়ের সঞ্চার হয়, তাকে $৯১ বলা হয় না বরং‏ 
কারও অসাধারণ মাহাত্ম্য ও প্রতাপ থেকে যে ভয়-ভীতির উৎপত্তি, তাকেই ১ বলা হয়।‏ 


এই ভয়ের প্রেক্ষিতে সর্বকাজে ও সর্বাবস্থায় সংশ্লিষ্ট সত্তার সন্তশ্টি বিধানের চেষ্টা করা হয় 
এবং অসন্তরষ্টির সন্দেহ থেকেও আত্মরক্ষা করা হয় । এই ভীতিই মানুষকে কামিল ও প্রিয় 
বান্দাম় পরিণত করে । 


سور ة الز لزال 
7 ۳ 
মদীনায় অবতীর্ণ, ৮ আয়াত‏ 
وان وان الیو 
راز لرک ا رض زلا ب TESTE CY SEH‏ 
১৪৪৫৬১৬৩555 ৮৫‏ 


مج 629 ط م £৫16% ৮৫৫ পা৫5158‏ 
کا 8০1‏ ن ومن ل as‏ ,89 59815 8 


مم 





পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু 


(১) ঘখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, (২) যখন সে তার বোঝা বের করে 
দেবে (৩) এবং মানুষ বলবে, এর কি হল £ (8) সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে, 
(৫) কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন । (৬) সেদিন মানুষ বিভিন্ন 
দলে প্রকাশ পাবে : যাতে তাদেরকে তাদের র্লুতকর্ম দেখানো হয় । (৭) অতঃপর কেউ 
অণু পরিমাণ সৎ কর্ম করলে তা দেখতে পাবে (৮) এবং কেউ অণু পরিমাণ অসৎ কর্ম 
করলে তাও দেখতে পাবে | 
ا ا‎ 99۶ 


তফসীরের সার-সংক্ষেপ 


যখন পৃথিবী তার কঠিন কম্পনে প্রকম্পিত হবে এবং পৃথিবী তার বোঝা বাইরে নিক্ষেপ 
করবে, (বোঝা বলে ভূগর্ভস্থ ধন-ভাগ্ডার ও মুতদেরকে বোঝানো হয়েছে । কোন কোন 
রেওয়ায়েত থেকে জানা মায় ষে, পুর্বেও ভূগর্ভস্থ অনেক কিছু বাইরে চলে আসবে । কিয়ামতের 
পূর্বে যেসব ভূগর্ভস্থ সম্পদ বাইরে আসবে; সেগুলো সম্ভবত কালপ্রবাহে আবার মাটির নিচে 
চাপা পড়ে যাবে এবং কিয়ামতের দিন আবার বের হবে । ভ্গর্ভস্থ ধনসম্পদ বাইরে চলে 
আসার তাৎপর্য সম্ভবত এই যে, যারা ধনসম্পদকে অত্যধিক ভালবাসে, তারা সাতে স্বচক্ষে 
খনসম্পদের অসারতা প্রত্যক্ষ করে নেয় )। এবং (এই পরিস্থিতি দেখে ) মানুষ বলবে, এর কি 

১০৬--. 


৮৪২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


হল (যে, এভাবে প্রকম্পিত হচ্ছে এবং সব গুপ্ত ভাণ্ডার বাইরে চলে আসছে )? সেদিন পৃথিবী 
তার (ভাল-মন্দ ) বৃত্তান্ত বর্ণনা করবে। কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন। 
(হাদীসে এর তফসাীর প্রসঙ্গে বলা হয়েছে--পৃথিবীতে যে ব্যক্তি যেরূপ কর্ম করবে ভাল অথবা 
মন্দ--পৃথিবী তা বলে দেবে। এটা হবে তার সাক্ষ্য)। সেদিন মানুষ বিভিন্ন দলে (হিসাবের 
ময়দান থেকে) ফিরবে (অর্থাৎ যাদের হিসাব সমাপ্ত হবে, তারা জান্নাতী ও জাহান্নামী দলে 
বিভক্ত হয়ে জান্নাত ও জাহান্নামের দিকে রওয়ানা হবে ) খাতে তারা তাদের ক্লুতকর্ম (অর্থাৎ 
রুতকর্মের ফলাফল ) দেখে নেয় । অতএব ষে ব্যক্তি ( দুনিয়াতে ) অণু পরিমাণ সৎ কর্ম করবে, 
সে তা দেখবে এবং যে ব্যক্তি অণু পরিমাণ অসৎ কর্ম করবে, সেও তা দেখবে (দি সৎ-অসৎ 
তখন পর্যন্ত অবশিষ্ট থাকে। নতুবা যদি কুফরের কারণে সৎ কর্ম ধ্বংস হয়ে যায় অথবা 
ঈমান ও তওবার কারণে অসৎ কর্ম মিটে যায়, তবে তা কিয়ামতের দিন দেখা খাবে না। 


কেননা, তখন সেই সৎ কর্ম সৎ কর্ম নয় এবং অসৎ কর্ম অসৎ কর্ম নয়। তাই সামনে আসবে 
না)। 


' আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয্ন 


wh A 


ঞ ال رض ز‎ ০5); Ke 5 1-_আয়াতে প্রথম শিংগা چاچتچ‎ পূর্বেকার 


ভূকম্পন বোঝানো হয়েছে, না দ্বিতীয় ফুৎকারের পরবর্তী ভূকম্পন বোঝানো হয়েছে, এ 
বিষয়ে অবশ্য মতভেদ আছে । প্রথম ফুৎকারের পূর্বেকার ভূকম্পন কিয়ামতের আলামত- 
সমৃহের মধ্যে গণ্য হয় এবং দ্বিতীয় ফুৎকারের পরবতী ভূকম্পনের পর মৃতরা জীবিত 
হয়ে কবর থেকে উত্থিত হবে । বিভিন্ন রেওয়ায়েত ও তফসীরবিদগণের উক্তি এ ব্যাপারে 
বিভিন্ন রূপ যে, আলোচ্য আয়াতে কোন্‌ ভূকম্পন ব্যস্ত হয়েছে । তবে এ স্থলে দ্বিতীয় ভূকম্পন 
বোঝানোর সম্ভাবনাই প্রবল। কারণ, এরপর কিয়ামতের অবস্থা তথা হিসাব-নিকাশের 
কথা উল্লেখ করা হয়েছে ।--( মাষহারাী ) 


পি LAT তি নি পদ রি 


৪) ৬০1১) চিন | مس و‎ ভূকম্পন সম্পর্কে রস্লুল্লাহ্‌ সো) 


বলেন £ পৃথিবী তার কলিজার টুকরা বিশালকায় স্বর্ণখণ্ডের আকারে উদগীরণ করে ۱ 
তখন যে ব্যক্তি ধনসম্পদের জন্য কাউকে হত্যা করেছিল সে তা দেখে বলবে, এর জন্যই 
কি আমি এতবড় অপরাধ করেছিলাম ? থে ব্যক্তি অর্থের কারণে আত্মীয়দের সাথে সম্পর্ক- 
ছেদ করেছিল, সে বলবে, এর জন্যই কি আমি এ কাণ্ড করেছিলাম? চুরির কারণে যার 
হাত কাটা হয়েছিল, সে বলবে, এর জন্যই কি আমি নিজের হাত হারিয়েছিলাম? অতঃপর 
কেউ এসব স্বর্ণখণ্ডের প্রতি ভ্রুক্ষেপও করবে না।-( মুসলিম ) 


Cr Gn” ঢপ ATAD ATT 


3 چ خير 8 من پعمل ما ل ز رة ৬78 10৯‏ 


সৎ কর্ম বোঝানো হয়েছেঃ খা ঈমানের সাথে সম্পাদিত হয়ে থাকে । কেননা, ঈমান ব্যতীত 


| সূরা 6 ۱ ৮৪৩ 


কোন সৎ কর্মই আল্লাহর কাছে সৎ কর্ম নয়। কুফর অবস্থায় কৃত সৎ কর্ম পরকালে ধর্তব্য 
হবে না যদিও দুনিয়াতে তার প্রতিদান দেওয়া হয় । তাই এ আয়াতকে এ বিষয়ের প্রমাণস্থরূপ 
পেশ করা হয় যে, যার মধ্যে অণু পরিমাণ ঈমান থাকবে, তাকে অবশেষে জাহান্নাম থেকে 
বের করে নেওয়া হবে। কেননা, এ আয়াতের ওয়াদা অনুযায়ী প্রত্যেকের সৎ কর্মের ফল 
পরকালে পাওয়া জরুরী। কোন সৎ কর্ম না থাকলেও স্বয়ং ঈমানই একটি বিরাট সৎকর্ম 
বলে বিবেচিত হবে । ফলে মৃগমিন ব্যক্তি যত বড় গোনাহ্গারই হোক, চিরকাল জাহান্নামে 
থাকবে না । কিন্তু কাফির ব্যক্তি দুনিয়াতে কোন সৎকর্ম করে থাকলে ঈমানেরও অভাবে তা 
'পগুশ্রম মান্ত্র। তাই পরকালে তার কোন সৎ কাজই থাকবে না। 


Cu Beer ARN و هوجو‎ 


وس 7 7و سن یعمل متقا ل ذ رة ظرایر 


এমন অসৎ কর্ম বোঝানো হয়েছে। কেননা, কোরআন ও হাদীসে অকাট্য প্রমাণ আছে 
ষে, তওবা করলে গোনাহ্‌ মাফ হয়ে যায় । তবে ئ‎ গোনাহ থেকে তওবা করেনি, তা ছোট 
হোক কিংবা বড় হোক--পরকালে অবশ্যই সামনে আসবে । এ কারণেই রসূলুল্লাহ সো) 
হযরত আয়েশা রো)-কে বলেছিলেন, দেখ, এমন গোনাহ থেকেও আত্মরক্ষায় সচেম্ট হও, 
যাকে ছোট ও তুচ্ছ মনে করা হয়। কেননা, এর জন্যও আল্লাহ্‌র পক্ষ থেকে পাকড়াও করা 
হবে ।---( নাসায়ী, ইবনে মাষা ) 


হযরত আবদুল্লাহ্‌ ইবনে মসউদ রো) বলেনঃ কোরআনের এ আয়াতটি সর্বাধিক 
অটল ও ব্যাপক অর্থবোধক । হযরত আনাস (রা) হতে বণিত এক দীর্ঘ হাদীসে রসূলুল্লাহ 


(সা) এ আয়াতকে ৯০৮০ (1 ৪ ও ৬91---অর্থাৎ একক, অনন্য ও সর্বব্যাপক বলে 
অভিহিত করেছেন । 


হযরত আনাস ও ইবনে আব্বাস (রা) বণিত এক হাদীসে রসূলুল্লাহ (সা) সূরা 
যিলযালকে কোরআনের অর্ধেক” সূরা ইখলাসকে কোরআনের এক-তৃতীয়াংশ এবং সুরা 
কাফিরানকে কোরআনের এক-চতুর্থাংশ বলেছেন ।---( মাষহারী ) 


سو وڈ العا ں پا رن 
মক্কায় অবতীণ, ১১ আয়ত‏ 
0591326049৮ 811‏ 
১5৬০4৭৮৫৩০৯ ৫৮৬ ৬৫ ৭ 05৮2৩‏ 
4658৫ 26014548554 ৮১১৬ 4১5‏ 
৪১০৬০ 2৩4৮০৬৫৮৮৩2 13)‏ 


سا 
۱ و Lb ee পরার‏ د9ع 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র নামে শুরু‏ 


(১) শপথ উ্ধ্বশ্বাসে চলমান অশগ্নসমূহের, (২) অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিনির্গত- 
কারী অশ্বসমূহের (৩) পর প্রভাতকালে লুটতরাজকারী অশ্রসমূহের (8) ও যারা 
সে সময়ে ধূলি উত্ক্ষিপ্ত করে (৫) অতঃপর যারা শন্তরদলের অভ্যন্তরে ঢুকে পড়ে---(৬) 
নিশ্চয় TIN তার পালনকর্তার প্রতি অরুতজ্ঞ (৭) এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত 
(৮) এবং সে নিশ্চিতই ধনসম্পদের ভালবাসায় 5 (৯) সে কি জানে না, যখন কবরে 
و‎ আছে, তা উথথিত হবে (১০) এবং অন্তরে যা আছে, তা অর্জন করা হবে? (১১) 
সেদিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জাত । 


তফদীরের সার-সংক্ষেপ 

উর্ধবস্থাসে ধাবমান অশ্বসমূহের, অতঃপর যারা প্রেস্তরে ) ক্ষুরাঘাতে অগ্নি নির্গত‏ مو 
করে, অতঃপর প্রভাতকালে লুটতরাজ করে, অতঃপর সে ۹ ধূলি উৎক্ষিপ্ত করে ও‏ 
শন্লুদলের অভ্যন্তরে ঢুকে পড়ে ( এখানে যুদ্ধের অশ্বসমূহ বোঝানো হয়েছে ! আরব দুর্ধর্ষ‏ 
জাতি বিধায় যুদ্ধের জন্য অশ্ব পালন করত । অশ্বের সাথে তাদের এ সংযোগের প্রেক্ষিতে‏ 
সামরিক অশ্বের শপথ করা হয়েছে। অতঃপর শপথের জওয়াবে বলা হচ্ছে £) নিশ্চয়‏ 


সরা আদিয়াত ৮৪৫ 


(যেসব) মানুষ (কাফির ) তার পালন কর্তীর প্রতি খুবই অরুতজ্ঞ । সে নিজেও এ সম্পর্কে 
অবহিত (কখনও প্রথমেই এবং কখনও চিন্তাভাবনার পর অকুতজ্তা অনুভব করে।) সে 
অবশ্যই ধন-সম্পদের ভালবাসায় মত্ত । € এটাই তার অরুতক্ততার কারণ । অতঃপর এর 
জন্য শাস্তিবাণী উচ্চারণ করা হয়েছে 8) সে কি জানে না, যখন কবরে যা আছে, তা 
BS হবে এবং অন্তরে যা আছে, তা প্রকাশ করা হবে? সেদিন তাদের কি অবস্থা হবে, সে 
সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ অবহিত। (ফলে তিনি তাদেরকে উপযুক্ত শাস্তি দেবেন। 
মোট কথা, মানুষ যদি সেই সংকটময় মুহূর্ত সম্পর্কে পুরোপুরি জ্ঞাত হত, তবে অকৃতক্ততা ও 
ধনসম্পদের লালসা থেকে অবশ্যই বিরত হত )। 


আনুঘঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

সূরা আদিয়াত হষরত ইবনে মসউদ, জাবের হাসান বসরী, ইকরিমা ও আতা রো) 
প্রমুখের মতে মন্কায় অবতীর্ণ এবং ইবনে আব্বাস, আনাস রো), ইমাম মালিক ও কাতাদাহ্‌ 
(র) প্রমুখের মতে মদীনায় অবতীর্ণ ।---( কুরতুবী ( 

এ সূরায় আল্লাহ্‌ তা'আলা সামরিক অশ্বের কতিপয় বিশেষ অবস্থা বর্ণনা করেছেন 
এবং তাদের শপথ করে বলেছেন ষে, মানুষ তার পালনকর্তার প্রতি খুবই অরুতক্ত । একথা 
বার বার বণিত হয়েছে UT, আল্লাহ্‌ তা'আলা তার সৃষ্টির মধ্য থেকে বিভিন্ন বস্তুর শপথ করে 
বিশেষ ঘটনাবলী ও বিধানাবলী বর্ণনা করেন । এটা আল্লাহ্‌ তা'আলারই বৈশিষ্ট্য । মানুষের 
জন্য কোন সৃষ্ট বস্তুর শপথ করা বৈধ নয়। শপথ করার লক্ষ্য নিজের বক্তব্যকে বাস্তবসম্মত 
ও নিশ্চিত প্রকাশ করা। কোরআন পাক ষে বস্তুর শপথ করে কোন বিষয় বর্ণনা করে, 
বণিত বিষয় সপ্রমাণে সে বস্তর গভীর প্রভাব থাকে। এমনকি, সে বস্ত HAT RIT 
পক্ষে সাক্ষ্যদান করে। এখানে সামরিক অশ্বের কঠোর কর্তব্যনিজ্ঞার উল্লেখ যেন মানুষের 
অকর্ুতজতার সাক্ষ্যস্বরূপ করা হয়েছে । এর ব্যাখ্যা এই ষে, অশ্ব বিশেষত সামরিক অশ্ব 
যুদ্ধক্ষেত্রে নিজের জীবন বিপন্ন করে মানুষের আদেশ ও ইঙ্গিতের অনুসারী হয়ে কত কঠোর 
খেদমতই না আনজাম দিয়ে থাকে । অথচ এসব অশ্ব মানুষ সৃষ্টি করেনি । তাদেরকে ষে 
ঘাস-পানি মানুষ দেয়, তাও তার স্থজিত নয়। আল্লাহ্‌র সৃষ্টি করা জীবনোপকরণকে 
মানুষ তাদের কাছে পৌছে দেয় মান্ত। এখন অশ্বকে দেখুন, সে মানুষের এতটুকু অনুগ্রহকে 
কিভাবে চিনে এবং স্বীকার করে! তার সামান্য ইশারায় সে তার জীবনকে সাক্ষাৎ বিপদের 
মূখে ছেলে দেয়, কঠোরতর কস্ট সহ্য করে। পক্ষান্তরে মানুষের প্রতি লক্ষ্য করুন, আল্লাহ্‌ 
তা“আলা তাকে এক ফোঁটা তুচ্ছ বীর্য থেকে TEE করেছেন, বিভিন্ন কাজের শক্তি দিয়েছেন, 
বুদ্ধি ও চেতনা দান করেছেন, তার পানাহারের সামগ্রী স্থৃষ্টি করেছেন এবং সমস্ত প্রয়োজনীয় 
আসবাবপত্র সহজলভ্য করে তার কাছে পৌছে দিয়েছেন । কিন্তু সে এতসব উচ্চস্তরের 


অনুগ্রহেরও কৃতক্ততা স্বীকার করে না। এবার শব্দার্থের প্রতি লক্ষ্য করুন---৬১ ৬.১ ৮ 
শব্দটি 5+- থেকে উদ্ভূত। অর্থদৌড়ানো। (৩৮৪--ঘোড়ার দৌড় দেওয়ার সময় তার 


বক্ষ থেকে নির্গত আওয়াজকে বলা হয়। ৩১৬) শব্দটি £)৮1 থেকে উদ্ভূত। 


৮৪৬ তফসীরে মাণআরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


অর্থ অগ্নি নির্গত করা; যেমন চকমকি পাথর ঘষে অথবা দিয়াশলাই ঘষা দিয়ে অগ্নি 


নির্গত করা হয়। ৮ ১৪-এর অর্থ ক্ষুরাঘাত ۱ লৌহজুতা পরিহিত অবস্থায় ঘোড়া 
যখন প্রস্তরময় মাটিতে ক্ষুরাঘাত করে দৌড় দেয় তখন অগ্নিচ্ফুলিঙ্গ নির্গত হয় ১11৯৯ 


শব্দটি 8) ৮৪ 1 থেকে উদ্ভূত। অর্থ হামলা করা, হানা দেওয়া । ৯৮০ আরবদের অভ্যাস 


হিসাবে প্রভাতকালের উল্লেখ করা হয়েছে। তারা বীরত্ববশত f অন্ধকারে হানা 
۱ ٠۰ 
দেওয়া 7ےج‎ মনে করত! তাই তারা ভোর হওয়ার পর এ কাজ করত! ن‎ 17 শব্দটি 


$ ঠা থেকে উৎপন্ন । অর্থ ধূলি উড়ানো। ৮১ ধূলিকে বলা হয়। অর্থাৎ অশ্বসমূহ 
যদ্ধক্ষেত্রে এত দত ধাবমান হয় থে, তাদের ক্ষুর থেকে ধূলি উড়ে চতুদিক আচ্ছন্ন করে 
ফেলে । বিশেষত প্রভাতকালে ধুলি উড়া অধিক গ্তগামিতার ইঙ্গিত বহন করে । কারণ, 
স্বভাবত এটা ধুলি উথ্থিত হওয়ার সময় নয়। ভীষণ দৌড় দ্বারাই ধুলি উড়তে পারে। 


গে নে তা OA. 


১৮৯ ৪5--অৰ্থাৎ এসব অশ্ব শত্র. দলের অভ্যন্তরে নির্ভয়ে ঢুকে পড়ে।‏ 83 جمعا 


۱ سے‎ 
১৭ হযরত হাসান বসরী রে) বলেন $ এর অর্থ সে ব্যক্তি, যে বিপদ স্মরণ রাখে এবং 
নিয়ামত ভুলে যায়। 


আবু বকর ওয়াসেতী (র) বলেন $ যে ব্যক্তি আল্লাহ্র নিয়ামতসম্হকে গোনাহের 
কাজে ব্যয় করে, তাকে ১% বলা হয়। তিরমিষীর মতে এর অর্থ যে নিয়ামত দেখে 
কিন্তু নিয়ামতদাতাকে দেখে না। এসব উক্তির সারমর্ম নিয়ামতের নাশোকরী করা। 


IA পাপা ATLA € 2 


w 3‏ 
শাব্দিক অর্থ মঙ্গল। আরবে ধন-‏ جو- خهر-- و انة لعب الکهر لنتد پد 


সম্পদকেও yè বলে ব্যক্ত করা হয়ঃ যেন ধনসম্পদ মঙ্গলই মঙ্গল এবং উপকারই 


উপকার । প্রকৃতপক্ষে কোন কোন ধনসম্পদ মানুষকে হাজারো বিপদে জড়িত করে 
দেয়। পরকালে তো হারাম ধনসম্পদের পরিণতি তাই হবেঃ দুনিয়াতেও তা মানুষের 
জন্য বিপদ হয়ে হায়। কিন্তু আরবের বাকপদ্ধতি অনুষায়ী এ আয়াতে ধনসম্পদকে 


GA তা শার্ট ۸ 


 ریخ اج 55 جرد‎ 535۱ যেমন, অন্য এক আয়াতে আছে ثرک خهرا‎ ০175 


উপরোক্ত আয়াতে অশ্বের শপথ করে মানুষ সম্পর্কে দু'টি কথা ব্যক্ত করা হয়ছে 
এক. মানুষ ,یہہ‎ সে বিপদাপদ ও কম্ট মরণ রাখে এবং নিয়ামত ও অনুগ্রহ ভূলে যায়। 
দুই, সে ধনসম্পদের লালসায় মন্ত। উত্ভয় বিষয় শরীয়ত ও যুক্তির নিরিখে নিন্দনীয়। 
অরুতক্ততা যে নিন্দনীয়, তা বর্ণনার অপেক্ষা রাখে না। তবে ধনসম্পদ মানুষের 
প্রয়োজনাদির ভিত্তি । এর উপার্জন শরীয়তে কেবল হালালই নয় বরং প্রয়োজনমাফিক, 
ANS TÊ | সুতরাং ধনসম্পদের ভালবাসা নিন্দনীয় হওয়ার এক কারণ তাতে এমন 


و 7/0 


ভাবে মত্ত হওয়া মে, আল্লাহ্‌র বিধি-বিধান থেকেও গাফিল হয়ে পড়া এবং হালাল ও হারামের 
পরওয়া না করা। দ্বিতীয় কারণ এই ষে, ধনসম্পদ উপার্জন করা 91 1667 
সঞ্চয় করা তো নিন্দনীয় নয়, বরং ফরধ । কিন্তু একে ভালবাসা নিন্দনীয় । কেননা, 
ভালবাসার সম্পর্ক অন্তরের সাথে । সারকথা এই ঘষে, ধনসম্পদ প্রয়োজনমাফিক অর্জন 
করা এবং তদ্দ্বার়া উপরুত হওয়া তো ফরষ ও প্রশংসনীয় কিন্তু অন্তরে ত্প্রতি মহব্বত 
হওয়া নিন্দনীয় । উদাহরণত মানুষ প্রস্রাব পায়খানার প্রয়োজন মিটায়, এজন্য ধত্ববান 
হয় কিন্তু অন্তরে এর প্রতি মহব্বত থাকে না। অসুস্থ অবস্থায় মানুষ وق‎ সেবন করে, 
অপারেশন করায়, কিন্তু অন্তরে ওষধ ও অপারেশনের প্রতি মহব্বত থাকে না বরং অপারক 
অবস্থায় এগুলো অবলম্বন করে। এমনিভাবে মুমিনের এরূপ হওয়া দরকার যে, সে 
প্রয়োজনমাফিক অর্থোপার্জন করবে, তার হিফাষত করবে এবং প্রয়োজনের ক্ষেত্রে তাকে 
কাজেও লাগাবে কিন্ত অন্তরকে তার মহব্বতে মশগুল করবে না। মওলানা রাশী অত্যন্ত 
সাবলীল ভঙ্গিতে বিষয়টি বর্ণনা করেছেন ۶ 


آب ] ند ر ز پر کشقی پننفی آست آب د ر کشتی هلاک کشتی ۱ ست 

অর্থাৎ পানি ঘতক্ষণ নৌকার নীচে থাকে, ততক্ষণ নৌকার পক্ষে সহায়ক হয় কিন্তু 

এই পানিই যখন নৌকার অভ্যন্তরে চলে যায়, তখন নৌকাকে নিমজ্জিত করে দেয়। এঁমনি- 

ভাবে ধনসম্পদ যতক্ষণ নৌকারাপী অন্তরের আশেপাশে থাকে, ততক্ষণই তা উপকারী থাকে। 

কিন্তু যখন তা অন্তরের অভ্যন্তরে অনুপ্রবেশ করে, তখন অন্তরকে ধ্বংস করে দেয়। সুরার 
উপসংহারে মানুষের এ দু"ট ঘৃণ্য স্বভাবের কারণে পরকালীন শাস্তিবাণী শুনানো হয়েছে । 


سس তা‏ وق ص 


১৮8 بعلم | اذا بغثر ما ی‎ ১ |.-অর্থাৎ মানুষ কি জানে না যে, 


কিয়ামতের দিন সব মৃতকে কবর থেকে জীবিত উত্থিত করা হবে এবং অন্তরের সকল ভেদ 
ফাঁস হয়ে যাবে? এটাও সবার জানা ষে, আল্লাহ্‌ তা'আলা সব অবস্থা সম্পর্কেই অবহিত ١ 
অতএব তদনুষায়ী শাস্তি ও প্রতিদান দেবেন । কাজেই বুদ্ধিমানের কর্তব্য হল অরুতজতা 
না করা এবং ধনসম্পদের লালসায় মত্ত না হওয়া । 


জাতব্য ঃ আলোচ্য সূরায় মানুষ মান্ত্রেরই দু'টি ঘৃণ্য স্বভাব বণিত হয়েছে । অথচ 
মানুষের মধ্যে এমন অনেক নবী, ওলী ও সৎ কর্মপরায়ণ ব্যক্তি আছেন, ষাঁরা এ ঘৃণ্য 
7یچ‎ থেকে মুক্ত এবং আল্লাহ্‌র কৃতজ্ঞ বান্দা । তারা আল্লাহ্‌র পথে অর্থ ব্যয় করার 
জন্য প্রস্তুত থাকেন এবং হারাম ধনসম্পদ্দ থেকে বেঁচে থাকেন। তবে অধিকাংশ মানুষ 
যেহেতু এসব দোষে পতিত, তাই মানুষ মাব্রেরই এই বদ-অভ্যাস বর্ণনা করা হয়েছে । এতে 
সবারই এরূপ হওয়া জরুরী হয় না। এ কারণেই কেউ কেউ আয়াতে মানুষ বলে কাফির 
মানুষ বুঝিয়েছেন । তফসীরের সার-সংক্ষেপেও তাই করা হয়েছে । এর সার অর্থ হবে এই 
যে, এ ঘৃণ্য বিষয় প্রকৃতপক্ষে কাফিরদের স্বভাব। আল্লাহ্‌ না করুন, ঘি কোন মুসলমানের 
মধ্যেও এগুলো পাওয়া খায়, তবে অবিলম্বে তা দূর করতে সচেষ্ট হওয়া দরকার । 


৬৮ سور 5 إلا ر‎ 
جج‎ 7 
মক্কায্ন অবতীর্ণ, ১১ আয়াত 
P23 hls —2 
مس کک ا‎ 
A LIE ALOE IHG LIMA ٠ 


266৯8251956 001456৬৯১8৬ 


حرںو929) پ > ہو ےہ ری ہے کیم سے ےو صصح دو پاےرظڑ ‏ 
ازینهن نهوق منشاء اضیاون وآمامن خفت‌موازینهی که 


oo 


7 3 ۴ 9 
هاوبه ن رما آذربك ماهیهن تارحامیه ض‎ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু 

(১) করাঘাতকারী, (২) করাঘাতকারী কি? (৩) করাঘাতকারী সম্পর্কে আপনি 

কি জানেন ? (8) যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত (৫) এবং পর্বতমালা হবে 

ধূনিত রঙীন পশমের মত। (৬) অতএব যার পাল্লা ভারী হবে, (৭) সে সুখী জীবন যাপন 

করবে (৮) আর যার পাল্লা হালকা হবে, (৯) তার ঠিকানা হবে হাবিয়া। (১০) আপনি 
জানেন তা কি? (১১) প্রস্তলিত অগ্নি । 


— س۹8 9ں _ں ‏ ............ سے 


তফসীরের সার-সংক্ষেপ 

করাঘাতকারী, করাঘাতকারী কি? করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন £ 
(অর্থাৎ কিয়ামত, যে অন্তরকে ভীতি এবং কানকে ভীষণ শব্দে আঘাত করবে, আর এ 
অবস্থা সেদিন হবে,) ফেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত € কয়েকটি বিষয়ের কারণে 
মানুষকে পতংগের সাথে তুলনা করা হয়েছে--এক' সংখ্যাধিক্যের জন্য সেদিন বিশ্বের 
পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত মানুষ এক ময়দানে সমবেত হবে। দুই; দুর্বলতা ও শক্তি- 
হীনতার জন্য। কারণ, সব মানুষ তখন পতংগের মতই শক্তিহীন ও দুর্বল হবে। এ দু'টি 
কারণ হাশরের সব মানুষের মধ্যে ব্যাপকভাবে পাওয়া যাবে। ততীয় কারণ এই ষে, সব 
মানুষ অস্থির ও ব্যাকুল হয়ে এদিক ওদিক ছুটাছুটি করবে, ঘা পতংগদের বেলায় প্রতাক্ষ 
করা হায়। অবশ্য এ অবস্থা মুখমিনদের বেলায় হবে না। তারা প্রশান্ত মনে কবর থেকে 
ےچ‎ হবে)। এবং পর্বতমালা হবে ধুনিত রঙীন পশমের মত। ( পর্বতমালার রঙ 


সূরা কারেয়া | ৮৪৯ 


বিভিন্ন রূপ । যেহেতু এগুলো সেদিন উড়তে থাকবে, ফলে বিভিনন রঙ-এর পশমের মত 
দেখা যাবে । সেদিন মানুষের কর্ম ওজন করা হবে) অতএব খাঁর পালা ভারী হবে, সে 
সুখী জীবন যাপন করবে (সে হবে মুর্মমন। সে মুক্তিপেয়ে জান্নাতে যাবে) এবং যার 
(ঈমানের) পাল্লা হালকা হবে (অর্থাৎ কাফির হবে) তার ঠিকানা হবে হাবিয়া। আপনি 
জানেন তা (অর্থাৎ হাবিয়া) কি? (সেটা) এক প্রস্থলিত অগ্নি। 


আনুষঙ্গিক 3 75 


এ সূরায় আমলের ওজন ও তার হালকা এবং ভারী হওয়ার প্রেক্ষিতে জাহান্নাম 
অথবা জান্নাত লাভের বিষয় আলোচিত হয়েছে। আমলের ওজন সম্পর্কে বিস্তারিত 
আলোচনা সূরা আ'রাফের শুরুতে করা হয়েছে। সেখানে দেখে নেওয়া দরকার । সেখানে 
একথাও লিখিত হয়েছে থে, বিভিন্ন হাদীস ও আয়াতের মধ্যে সমন্বয় সাধন করে জানা 
মায় আমলের ওজন সম্ভবত দু'বার হবে। একবার ওজন করে মুমিন ও কাফিরের মধ্যে 
পার্থক্য বিধান করা হবে। মৃগমিনের পাল্লা ভারী ও কাফিরের পাল্লা হালকা হবে। এরপর 

ম্গমিনদের মধ্যে সৎ কর্ম ও অসৎ কর্মের পার্থক্য বিধানের জন্য হবে দ্বিতীয় ওজন। এ 
সরায় বাহ্যত প্রথম ওজন বোঝানো হয়েছে, যাতে প্রত্যেক মুমিনের পাল্লা ঈমানের কারণে 
ভারী হবে, তার কর্ম ঘেমনই হোক । আর প্রত্যেক কাফিরের পাল্লা ঈমানের অভাবে 
হালকা হবে,সে ঘদিও কিছু সৎ কর্ম করে থাকে। তফসীরে মাখহারীতে আছে, কোরআন 
পাকে সাধারণভাবে কাফির ও সৎকর্মপরায়ণ মুমিনের শাস্তি ও প্রতিদান বর্ণনা করা হয়েছে। 

মৃগমিনদের মধ্যে ধারা সৎ ও অসৎ মিশ্র কর্ম করে, কোরআন পাকে সাধারণভাবে দান- 
প্রদানের কোন উল্লেখ করা হয়নি। এক্ষেত্রে একথা স্মর্তব্য যে, কিয়ামতে মানুষের আমল 
ওজন করা হবে--গণনা করা হবে না। আমলের ওজন ইখলাস তথা আন্তরিকতা ও 
সুন্নতের সাথে সামঞ্জস্যের কারণে বেড়ে যায়। যার আমল আন্তরিকতাপর্ণ ও সুন্নতের 
সাথে সামঞ্জস্যপূর্ণ, সংখ্যায় কম হলেও তার আমলের ওজন বেশী হবে। ۴ 
ঘে ব্যক্তি সংখ্যায় তো নামাষ, রোধা, সদকা-খয়রাত, হজ্জ-ওমরা অনেক করে কিন্তু আন্ত- 
রিকতা ও সুন্নতের সাথে সামঞ্জস্য কম, তার আমলের ওজন কম হবে। 


نسو 9 ৪‏ 6401 ثر 
রা 0‏ 
মক্কায় অবতীর্ণ, ৮ আয়াত‏ 


ناوالا الاي 

کے ےج ی سر 
৫৪০ ০১০৭০ ১৬৮১১ 2১৫৪।‏ او BPE SH HE‏ 
وف 554 5 ৫ 85585541456 ORS 24 ৬৫ ৫‏ 
Zz 1441424 42% ০) ৮2৫ [AR sr 7‏ 
6৩5 ০৬৫2৬ 95৫1 ৫৫ ৩১৮০৩‏ 8541 


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু 


(১) প্রাচ্যের লালসা তোমাদেরকে গাফিল রাখে, (২) এমনকি, তোমরা কবর- 
স্থানে গেছে যাও। (৩) এটা কখনও উচিত নয়। তোমরা সত্বরই জেনে নেবে, (৪) 
অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্বরই জেনে নেবে। (৫) কখনওই নয়; 
যদি তোমরা নিশ্চিত জানতে ! (৬) তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, (৭) অতঃপর 
তোমরা তা অবশ্যই দেখবে দিব্য-প্রত্যয়ে, (৮) এরপর অবশ্যই সেদিন তোমরা নিয়ামত 
সম্পর্কে জিজ্ঞাসিত হবে। 











তঙ্ষসীরের সার-সংক্ষেপ 


(পাথিব সম্পদের) বড়াই তোমাদেরকে (পরকাল থেকে) গাফিল করে রাখে; 
এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও [ অর্থাৎ মরে ষাও--€ইবনে কাসীর )] কখনই 
নয়, (অর্থাৎ পাথিব সম্পদ বড়াই করার যোগ্য নয় এবং পরকাল গাফিল হওয়ার 
উপযুক্ত নয়)। যদি তোমরা নিশ্চিত জানতে ! (অর্থাৎ বিশুদ্ধ প্রমাণাদিতে চিন্তা ও 
মনোনিবেশ করতে এবং এ বিষয়ে প্রত্যয় অর্জন করতে, তবে কখনও বড়াই করতে না 
এবং পরকাল থেকে উদাসীন হতে না)। তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, ( আবার 
বলি) তোমরা অবশ্যই তা দেখবে দিব্য প্রত্যয়ে। কেননা, এই দেখা প্রমাণাদির পথে 
হবে না, হাতে প্রত্যয় অর্জনে সামান্য বিলম্ব হতে পারে বরং এটা দিব্য দৃষ্টিতে দেখা 
হবে। (চাক্ষুষ দেখাকে এখানে দিব্য প্রত্যয়ে দেখা বলা হয়েছে )। অতঃপর (আবার 
শুন) তোমরা অবশ্যই সেদিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। (আল্লাহ্‌ প্রদত্ত নিয়া- 
_ মতসমূহের হক ঈমান ও আনুগত্যের মাধ্যমে আঁদায় করেছ কিনা-এ প্রশ্ন করা হবে )। 


সূরা তাকাছুর ۱ ৮৫১ 


আনুষঙ্গিক জাতব্য বিষয় 


3 0 339 Ne 


থেকে ৪175 উদ্ভূত । অর্থ প্রচুর ধনসম্পদ‏ 8 تھا ٹوالم کم اننا ر 


সঞ্চয় করা। হযরত ইবনে আব্বাস রো) ও হাসান বসরী রে)এ তফসীরই করেছেন। 
এ শব্দটি প্রাচুর্ষের প্রতিযোগিতা অর্থেও ব্যবহাত হয়। কাতাদাহ্‌ রে) এ অর্থই করেছেন । 
ইবনে আব্বাস রো) বর্ণনা করেন, রসূলুল্লাহ (সো) একবার এ আয়াত তিলাওয়াত করে 
বললেন $ এর অর্থ অবৈধ পন্থায় সম্পদ সংগ্রহ করা এবং আল্লাহ্‌র নির্ধারিত খাতে ব্যয় না 
করা।--( কুরতুবী) 


رل و بر ۶ 3 UA‏ 


এখানে কবরস্থান যিয়ারত করার অর্থ মরে কবরে‏ حتی ز رتم المقا ير 


পৌছা। এক হাদীসে রসূলুল্লাহ্‌ (সা) এর তফসীর প্রসঙ্গে বলেছেনঃ حلی با تیک‎ 
المو ن‎ (ইবনে কাসীর) অতএব, আয়াতের মর্মার্থ এই যে, ধনসম্পদের প্রাচুর্য অথবা 
ধনসম্পদ, সন্তান-সন্ততি ও বংশ-গোল্রের বড়াই তোমাদেরকে গাফিল ও উদাসীন করে 
রাখে, নিজেদের পরিণতি ও পরকালের হিসাব-নিকাশের কোন চিন্তা তোমরা কর না এবং 
এমনি অবস্থায় তোমাদের মৃত্য এসে ঘায়। আর ম্বৃত্যুর পর তোমরা আহ্মাবে গ্রেফতার 
হও। একথা বাহ্যত সাধারণ মানুষকে বলা হয়েছে, হারা ধনসম্পদ ও সন্তান-সন্ততি 
ভালবাসায় অথবা অপরের সাথে বড়াই করায় এমন মত্ত হয়ে পড়ে ষে, পরিণাম চিন্তা 
করার ফুরসতই পায় না। হযরত আবদুল্লাহ্‌ نت‎ E রো) বলেন, আমি একদিন 


ړس رہ ور 
৪1 তিলাওয়াত করে‏ کم ৬)‏ گر রসূলুল্লাহ সো)-র নিকট পৌঁছে দেখলাম, তিনি‏ 
বলছিলেন $‏ 
Rg:‏ م مالی مالی لک سن مالک الا سا ০৪৩ ও এসএ‏ او 
لبست فابلیت ১5১৪১‏ فا عضهبت و فی ৮০9৮ ৬০ 4 21১)‏ 
১ ৮1১ 59 ৬‏ نا رکه للناس - | ٠‏ 
মানুষ বলে, আমার ধন, আমার ধন অথচ তোমার অংশ তো ততটুকুই, যতটুকু‏ 
তুমি খেয়ে শেষ করে ফেল অথবা পরিধান করে ছিন্ন করে দাও অথবা সদকা করে‏ 


সম্মুখে পাঠিয়ে দাও। এছাড়া যা আছে, তা তোমার হাত থেকে চলে যাবে--তুমি অপরের 
জন্য তাছেড়ে ষাবে।-€ইবনে কাসীর, তিরমিষী, আহমদ ) 


হযরত আনাস রো) বণিত এক রেওয়ায়েতে রসুলুল্লাহ্‌ সো) বলেন £‏ 
لوکان لابی آدم و اد یا می ز ھب لا حب ان یکو ن لک و اد یا ن 
ولی یملاء فا٤‏ الا ا لتر ا ب و یتوب الله علی می تاب ۔ 


৮৫২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


আদম সন্তানের ঘদি স্বর্ণে পরিপূর্ণ একটি উপত্যকা থাকে, তবে সে (তাতেই সন্তুষ্ট 
হবেনা; বরং) দু’টি উপত্যকা কামনা করবে। তার মুখ তো (কবরের) মাটি ব্যতীত 

অন্য কিছু দ্বারা ভতি করা সম্ভব নয়। যে আল্লাহ্‌র দিকে রুজু করে, আল্লাহ্‌ তার 
তওবা কবুল করেন--( বুখারী ) 

হযরত উবাই ইবনে কা*ব রো) বলেনঃ আমরা সূরা তাকাছুর নাষিল হওয়া পৰ্যন্ত 


ر و ডে‏ ہ 25 


উপরোক্ত হাদীসকে কোরআন মনে করতাম। মনে হয়-রসূলুললাহ্‌ সো) الها کم التعا ثر‎ 


۱ পাঠ করে তার ব্যাখ্যায় উপরোক্ত 31 করেছিলেন । এতে কোন কোন সাহাবী তাঁর 
উত্তিকেও কোরআনের ভাষা মনে করলেন। পরে ষখন সম্পূর্ণ সূরা সামনে আসে, তখন 
তাতে এসব বাক্য ছিল না। হলে প্রকৃত অবস্থা ফুটে উঠে ষে, এগুলো ছিল তফসীরের বাক্য। 


CATA ১ م‎ AM 


৩০ 5)--5) -এর জওয়াব এ স্থলে উহ্য রয়েছে। অর্থাৎ‏ مم البقهن 


উদ্দেশ্য এই যে, তোমরা দি কিয়ামতের হিসাব-নিকাশে‏ لہا (لھا کم التا ثر 
নিশ্চিত বিশ্বাসী হচত, তবে কখনও প্রাচুর্ষের বড়াই করতে না এবং উদাসীন হতে না।‏ 


পাজি পালা পার্জ 2ঠে পাশা ol 


উপরে বলা হয়েছে 5৮) ৮৬/৮-এর অর্থ সে‏ لتر و نها ین لهقین 


প্রত্যয়, যা চাক্ষুষ দর্শন থেকে অজিত হয়। এটা বিশ্বাসের সর্বোচ্চ স্তর। হযরত ইবনে 
আব্বাস রো) বলেন £ মূসা (আ) খন তুর পর্বতে অবস্থান করছিলেন এবং তাঁর অনু- 
পস্থিতিতে তাঁর সম্প্রদায় গোবৎসের পূজা করতে শুরু করছিল, তখন আল্লাহ্‌ তা'আলা 
তর পর্বতেই তাঁকে অবহিত করেছিলেন যে, বনী ইসরাইলরা গোবৎসের পূজায় লিপ্ত 
হয়েছে। কিন্তু মূসা আ)-র মধ্যে এর তেমন প্রতিক্রিয়া দেখা দেয়নি, যেমন ফিরে 
আসার পর স্বচক্ষে প্রত্যক্ষ করার ফলে দেখা দিয়েছিল। তিনি ক্রোধে আত্মহারা হয়ে 
তওরাতের 2028 হাত থেকে ছেড়ে দিয়েছিলেন ।--( মাষহারী ) 
পট কলি ডে তিতা ও ঠিক 9 7ٌ 


re عن‎ ১৫ لنسئلین یو‎ (১ অর্থাৎ তোমরা সবাই কিয়ামতের দিন 


আল্লাহ্‌প্রদত্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে যে, সেগুলোর শোকর আর্দায় করেছ কি 
না এবং পাপ কাজে ব্যয় করেছ কিনা? তন্মধ্যে কিছুসংখ্যক নিয়ামতের 7 উল্লেখ 


ও পাকি ছি কা ,هم سس‎ 


কোরআনের অন্য আয়াতে এভাবে করা হয়েছেঃ ৪13 لسمع‎ ١ ن‎ 7 


ala SAAT و ص‎ পা তানিন তা 


ঠ ৮৯৯০ ৯০ ৩ الغا د کل | و لاک کا‎ 5এতে মানুষের শ্রবণশক্তি হৃদয় সম্পর্কিত 
লাখো নিয়ামত অন্তর্ভূক্ত হয়ে যায়, যেগুলো সে প্রতি মূহূর্তে ব্যবহার করে। 


সরা তাকাছুর ৮৫৩ 


রসূলুল্লাহ সো) বলেনঃ কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম তার স্বাস্থ্য সম্পর্কে 
প্রশ্ন করা হবে। বলা হবে ঃ$ আমি কি তোমাকে সুস্বাস্থ্য দেইনি, আমি কি তোমাকে 
ঠাণ্ডা পানি পান করতে দেইনি £--(তিরমিষী ) 

অন্য এক হাদীসে রসূলুল্লাহ (সা) বলেন £ পাঁচটি প্রশ্নের উত্তর আদায় না করা 
পর্যন্ত হাশরের মাঠে কেউ স্বস্থান ত্যাগ করতে পারবে না-_-এক. সে তার জীবনের দিন- 
গুলো কি কি কাজে নিঃশেষ করেছে? দুই. সে তার যৌবনশক্িকে কি কাজে ব্যয় করেছে? 
তিন. সে যে সম্পদ উপার্জন করেছিল তা বৈধ পন্থায়, না অবৈধ পন্থায় উপার্জন করেছে? 
চার. সে সেই ধনসম্পদ কোথায় কোথায় ব্যয় করেছেঃ পাঁচ, আল্লাহ্‌ প্রদত্ত ইলম অনু- 
ঘায়ীসে কতটুকু আমল করেছে ?-(বুখারী) 

তফসীরবিদ ইমাম মুজাহিদ (র) বলেনঃ কিয়ামতের দিন এ ধরনের প্রশ্ন প্রত্যেক 
ভোগবিলাস সম্পর্কে করা হবে, তা পানাহার, পোশাক-পরিচ্ছদ বাসস্থান সম্পকিত ভোগ- 
বিলাস হোক কিংবা সন্তান-সন্ততি, শাসনক্ষমতা অথবা প্রভাব-প্রতিপত্তি সম্পকিত ভোগ- 
বিলাস হোক । কুরতুবী এ উক্তি উদ্ধৃত করে বলেন $ এটা একান্ত যথার্থ যে, কোন 
বিশেষ নিয়ামত সম্পর্কে এ প্রশ্ন করা হবে না। 


সরা তাকাছুরের বিশেষ ফষীলত £ রসূলে করীম সো) একবার সাহাবায়ে কিরা- 
মকে লক্ষ্য করে বললেনঃ তোমাদের মধ্যে কারও এমন ক্ষমতা নেই ঘষে, এক হাজার 
আয়াত পাঠ করবে। সাহাবায়ে কিরাম আর করলেন ঃ হ্যা, এক হাজার আয়াত পাঠ 
করার শক্তি কয়জনের আছে! তিনি বললেন 8 তোমাদের কেউ কি সূরা তাকাছুর পাঠ 
করতে পারবে নাঃ উল্লেখ্য এই যে, দৈনিক এই সুরা পাঠ করা এক হাজার আয়াত পাঠ 
করার সমান ।--( মাষহারী ) 


سور5 العصر 
সরা আছর‏ 
অবতীর্ণ, ৩ আয়াত‏ 23۲13 


2৯৮৪) 19৮3 
81015255872 44) رہے کےد وو پ‎ ৫ ON 
SNES BT GNI rs FUG 

€ 2৫ کار و‎ wr ১৫ 0৫৫৮ 

yall ols 00125 

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরঃ 
(১) কসম যুগের, (২) নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত ; (৩) কিন্তু তারা নয়, যারা 


বিশ্বাস স্থাপন করে ও সৎ কর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ 
করে 1۱ 





তফসীরের সার-সংক্ষেপ 


কসম যুগের (যাতে দুঃখ ও ক্ষতি সাধিত হয়), মানুষ (তার জীবনের দিনগুলো 
বিনষ্ট করার কারণে ) খুবই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয়, যারা ঈমান আনে ও সৎ কর্ম করে 
(যা আত্মগুণ) এবং পরস্পরকে সত্যে প্রতিষ্ঠিত থাকার তাকীদ দেয় এবং তাকীদ দেয় 
সৎ কর্মে অটল থাকার । ( এটা পরোপকার গুণ। মোটকথা, যারা এ আত্মগুণ অর্জন করে 
এবং অপরকেও গুণান্বিত করে, তারা অবশ্য ক্ষতিগ্রস্ত নয় বরং লাভবান )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


সূরা আছরের বিশেষ ফযীলত £ হযরত ওবায়দুল্প'হ্‌ ইবনে হিসন রো) বলেন 8 
রসূলুল্লাহ্‌ (সা)-র সাহাবীগণের মধ্যে দু’ব্যক্তি ছিল, তারা পরস্পর মিলে একজন অন্য- 
জনকে সুরা আছর পাঠ করে না শুনানো পর্যন্ত বিচ্ছিন্ন হতেন না। --(তিবরানী ) ইমাম 
শাফেয়ী রে) বলেনঃ যদি মানুষ কেবল এ সূরাটি সম্পর্কেই চিন্তা করত, তবে এটাই তাদের 
জন্য যথেষ্ট ছিল।---( ইবনে কাসীর ) 


সূরা আছর কোরআন পাকের একটি সংক্ষিপ্ত সূরা, কিন্তু এমন অর্থপূর্ণ সূরা যে, 
ইমাম শাফেয়ী (র)-র ভাষায় মানুষ এ সূরাটিকেই চিন্তা-ভাবনা সহকারে পাঠ করলে 


সরা আছর ৮৫৫ 


তাদের ইহকাল ও পরকালের সংশোধনের জন্য যথেষ্ট হয়ে যায়। এ স্রায় আল্লাহ্‌ 
তা'আলা যুগের কসম করে বলেছেন যে, মানবজাতি অত্যন্ত ক্ষতিগ্রস্ত এবং এই ক্ষতির 
কবল থেকে কেবল তারাই মুক্ত, খারা চারটি বিষয় নিষ্ঠার সাথে পালন করে---ঈমান, 
সৎ কর্ম, অপরকে সত্যের উপদেশ এবং সবরের উপদেশ! দীন ও দুনিয়ার ক্ষতি থেকে 
রক্ষা পাওয়ার এবং মহা উপকার লাভ করার চার বিষয় সম্বলিত এ ব্যবস্থাপত্লের প্রথম 
দু'টি বিষয় আত্মসংশোধন সম্পর্কিত এবং দ্বিতীয় দু’টি বিষয় মূসলমানদের হিদায়াত ও 
সংশোধন সম্পর্কিত । 


প্রথম প্ৰণিধানযোগ্য বিষয় এই যে, এ বিষয়বস্তুর সাথে যুগের কি সম্পর্ক, খাঁর কসম 
করা হয়েছে? কসম ও কসমের জওয়াবের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকা ব'ঞ্ছুনীয়। 
অধিকাংশ তফসীরবিদ বলেন ঃ মানুষের সব কর্ম, গতিবিধি, উঠাবসা ইত্যাদি সব ° 
যুগের মধ্যেই সংঘটিত হয়। সূরায় যে সব কর্মের নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলোও এই 
যুগকালেরই দিবারান্রিতে সংঘটিত হবে। এরই প্রেক্ষিতে যুগের শপথ করা হয়েছে। 


মানবজাতির ক্ষতিগ্রস্ততায় যুগ ও কালের প্রভাব কি? চিন্তা করলে দেখা যায়, 
আয়ুক্কালের সাল, মাস, সপ্তাহ, দিবারান্র বরং ঘণ্টা ও মিনিটই মানুষের একমাত্র পুজি, 
যার সাহায্যে সে ইহকাল ও পরকালের বিরাট এবং বিস্ময়কর মুনাফাও অর্জন করতে 
পারে এবং ভ্রান্ত পথে চললে এটাই তার জন্য বিপঙ্জনকও হয়ে যেতে পারে।. জনৈক আলিম 
বলেন $ 


حھا تک | نغاس لعد نکلما 4 ০০‏ نغس منها 94১1‏ ت به جز ءا 


অর্থাৎ তোমার জীবন কতিপয় গুণাগুন্তি শ্বাস-প্রশ্বাসের নাম। যখন একটি শ্বাস 
অতিবাহিত হয়ে খায়, তখন তোমার বয়সের একটি অংশ হাস পায়। 


আল্লাহ্‌ তা'আলা প্রত্যেক মান্ষকে তার আয়ুক্কালের অমূল্য পুঁজি দিয়ে একটি 
ব্যবসায়ে নিয়োজিত করে দিয়েছেন, যাতে সে বিবেকবুদ্ধি খাটিয়ে এ পুজিকে খাঁটি লাভ- 
দায়ক কাজে লাগাতে পারে। অদি সে লাভদায়ক কাজে এ পঁজিকে বিনিয়োগ করে, তবে 
মুনাফার কোন অন্ত থাকে না। পক্ষান্তরে যদি সে এই পূঁজি কোন ক্ষতিকর কাজে ব্যবহার 
করে, তবে ম্নাফা দূরের কথা, পঁজিই বিনষ্ট হয়ে যায়। অতঃপর কেবল মূনাফা ও 
পূজি বিনষ্ট হয়েই ব্যাপার শেষ হয়ে যায় না বরং তার উপর শত শত অপরাধের 
শাস্তি আরোপিত হয়। কেউ যদি এ পুঁজিকে লাভজনক অথবা ক্ষতিকর কোন কাজেই 
ব্যবহার না করে,তবে এ ক্ষতি তো অবশ্যন্তাবী যে, তার মুনাফা ও পূঁজি উভয়ই বিনষ্ট 
হল। এটা নিছক কবিসুলভ কল্পনাই নয়, বরং এক হাদীসেও এর সমর্থন পাওয়া হ্বায়। 


রসূলুল্লাহ সো) বলেন ৪ | 
088 ০০ 51 ৪০০০১ کل بغد و فبا کع نشست‎ 746 257 ব্যক্তি 


প্রাতঃকালে উঠে তার প্রাণের পুঁজি ব্যবসায়ে নিয়োজিত করে ।. অতঃপর কেউ এ পঁজিকে 
লোকসান থেকে মুক্ত করে নেয় এবং কেউ ধ্বংস করে দেয়। 


৮৫৬ তফসীরে মা"আরেফুল-কোরআন ॥ অল্টম খণ্ড 


খোদ কোরআনও ঈমান এবং সৎ কর্মকে মানুষের ব্যবসারূপে বান্ত করেছে। বলা 


A Ae A ظم مبرظریں‎ পাত | ৮550629০৮5৩ 
হয়েছে £ 8.--۔۔۔ھل | د لعم علی تچا رة تنجیکم سن عذاب ا لیم‎ 
۱ و 2 یی > م‎ 2 

যখন পূজি আর মানুষ হল ব্যবসায়ী, তখন সাধারণ অবস্থায় এই ব্যবসায়ীর ক্ষতিগ্রস্ত 
হওয়া সুস্পষ্ট । কেননা, এই বেচারীর পঁজি কোন আড়ষ্ট পূজি নয় যে কিছুদিন বেকারও 
রাখা যাবে; যাতে ভবিষ্যতে আবার কাজে লাগানো যায়। বরং এটা বহমান পূজি, যা 
প্রতিনিয়ত বয়ে চলেছে। এ পঁজির ব্যবসায়ীকে অত্যন্ত চালাক ও সুচতুর হতে হবে। 
কারণ বহমান বস্তু থেকে মূনাফা অর্জন করা সহজ কথা নয়। এ কারণেই জনৈক বুষুগ 
বরফ বিক্রেতার দোকানে গিয়ে সূরা আছরের যথাথ তফসীর বুঝতে সক্ষম হয়েছিলেন। 
তিনি দেখলেন, দোকানদার সামান্য উদাসীন হলেই তার পূঁজি পানি হয়ে বিনষ্ট হয়ে যাবে। 
এ্ারণেই আয়াতে কালের শপথ করে মানুষের মনোযোগ আকুচ্ট করা হয়েছে যে, সে যেন 
ক্ষতির কবল থেকে আত্মরক্ষার্থে বস্তু চতুজ্টয় সম্ধলিত ব্যবস্থাপন্ ব্যবহারে সামান্যও গাফিল 
না হয়, বয়সের প্রতিটি মুহ্র্তকে যেন সঠিকভাবে কাজে লাগায় এবং চার প্রকার কাজে 
নিজেকে সদা নিয়োজিত রাখে। 


কালের শপথের আরও একটি সম্পর্ক এরূপ হতে পারে যে, যার শপথ করা হয়, 
সে একদিক দিয়ে সেই বিষয়ের সাক্ষী হয়ে থাকে । কালও এমন বিষয় যে, কেউ যদি 
এর ইতিহাস, এতে জাতিসমূহের উত্থান-পতন সম্পকিত ঘটনাবলীর প্রতি দৃষ্টিপাত করে, 
তবে সে অবশ্যই এ বিশ্বাসে উপনীত হবে যে, উপরোক্ত চারটি কাজের মধ্যেই মানুষের 
সাফল্য সীমিত৷ যে এগুলোকে বিসর্জন দেয়, সে ক্ষতিগ্রস্ত । জগতের ইতিহাস এর সাক্ষী ৷ 


অতঃপর এই চারটি বিষয়ের ব্যাখ্যা লক্ষ্য করুন। ঈমান ও সৎ কর্ম---আত্- 
সংশোধন সম্পকিত এ দু’টি বিষয়ের ব্যাখ্যা নিষ্প্রয়োজন। তবে সত্যের উপদেশ ও সবরের 


উপদেশ এ দু'টি বিষয়ের উদ্দেশ্য কি, তা অবশ্যই প্রণিধানযোগ্য। تواصی‎ শব্দটি 


১০৯৮০ 5 থেকে ای‎ কাউকে বলিষ্ঠ ভঙ্গিতে উপদেশ দেওয়া ও সৎ কাজের জোর 


তাকীদ করার নাম ওসীয়্ত। এ কারণেই মরণোন্মুখ ব্যক্তি পরবতীঁকালের জন্য যেসব 
নির্দেশ দেয়, তাকেও ওসীয়্যত বলা হয়। ۱ 


উপরোক্ত দু'রফষম উপদেশ প্রকৃতপক্ষে এই ওসীয়্যতেরই দু'টি অধ্যায় । প্রথম; 
অধ্যায় সত্যের উপদেশ এবং দ্বিতীয় অধ্যায় সবরের উপদেশ। এখন এ দু'টি শব্দের 
কয়েক রকম অর্থ হতে পারে--এক. সত্যের অর্থ বিশুদ্ধ বিশ্বাস ও সৎ কর্মের সমচ্টি। 
আর সবরের অর্থ যাবতীয় গোনাহের কাজ থেকে বেঁচে থাকা । অতএব প্রথম শব্দের 
সারমর্ম হল “আমর বিল মারূফ’ তথা সৎ কাজের আদেশ করা এবং দ্বিতীয় শব্দের 
সারমর্ম হল ‘নিহী আনিল মুনকার’ তথা মন্দ কাজে নিষেধ করা। এখন সমম্টির সার- 
মর্ম এই দীড়ায় যে, নিজে যে ঈমান ও সৎ কর্ম অবলম্বন করেছে, অপরকেও তার উপদেশ 
দেয়া। দুই. সত্যের অর্থ বিশুদ্ধ বিশ্বাস এবং স্বরের অর্থ সৎ কাজ করা এবং মন্দ কাজ 
থেকে বেঁচে থাকা। কেননা, সবরের আক্ষরিক অর্থ নিজেকে বাধা দেওয়া ও অনুবতী 


সুরা আছর | ৮৫৭ 


করা। এ অনুবতী করার মধ্যে সৎ কর্ম সম্পাদন এবং গোনাহ্‌ থেকে আত্মরক্ষা করা 
উভয়ই শামিল । 


হাফেয ইবনে তাইমিয়া রে) বলেন £ দুটি বিষয় মানুষকে ঈমান ও সৎ কর্ম অব- 
جج‎ করতে স্বভাবত বাধা দেয়---এক. সন্দেহ ও সংশয় অর্থাৎ ঈমান ও সৎ কর্মের 
ব্যাপারে মানুষের মনে কিছু সন্দেহ সৃষ্টি হয়ে যাওয়া, যদ্দরুন বিশ্বাসই বিদ্নিত হয়ে যায় । 
বিশ্বাসে টি তুকে পড়লে কর্ম জুটিযুক্ত হওয়া স্বাভাবিক। দুই. খেয়ালখুশী, যা মানুষকে 
কোন সময় সৎ কাজের প্রতি বিমুখ করে দেয় এবং কোন সময় মন্দক্কাজে লিপ্ত করে দেয়; 
যদিও সে বিশ্বাসগতভাবে সৎ কাজ করা এবং মন্দ কাজ থেকে বেঁচে থাকাকে জরুরী মনে 
করে। অতএব, আলোচ্য আয়াতে সত্যের উপদেশ বলে সন্দেহ দূর করা এবং সবরের 
উপদেশ বলে খেয়ালখুশী ত্যাগ করে সৎ কাজ অবলম্বনের নির্দেশ দেওয়া বোঝানো হয়েছে। 
সংক্ষেপে সত্যের উপদেশ দেওয়ার অর্থ মুসলমানদের শিক্ষাগত সংশোধন করা এবং সবরের 
উপদেশ দেওয়ার অর্থ মুসলমানদের কর্মগত সংশোধন করা। 


মুক্তির জন্য নিজের কর্ম সংশোধিত হওয়াই যথেষ্ট নয়, অপরের চিন্তাও জরুরী ঃ 
এ সূরায় মুসলমানদের প্রতি একটি বড় নির্দেশ এই যে, নিজেদের ধর্মকে কোরআন ও 
সুন্নাহর অনুসারী করে নেওয়া যতটুকু গুরুত্বপূর্ণ ও জরুরী, ততটুকুই জরুরী অন্য মুসল- 
মানদেরকেও ঈমান ও সৎ কর্মের প্রতি আহ্বান করার সাধ্যমত চেস্টা করা। নতুবা 
কেবল নিজেদের আমল মুক্তির জন্য যথেম্ট হবে না, বিশেষত আপন পরিবার-পরিজন 
বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের কুকর্ম থেকে দৃষ্টি ফিরিয়ে রাখা আপন মুক্তির পথ বন্ধ 
করার নামান্তর, যদিও নিজে পুরোপুরি সৎকর্মপরায়ণ হয়। এ কারণেই কোরআন ও 
হাদীসে প্রত্যেক মুসলমানের প্রতি সাধ্যমত সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ফরয 
করা হয়েছে । এ ব্যাপারে সাধারণ মুসলমান এমনকি অনেক বিশিষ্ট ব্যক্তি পর্যন্ত উদা- 
সীনতায় লিপ্ত রয়েছে । তারা নিজেদের আমলকেই যথেষ্ট মনে করে বসে আছে, সন্তান- 
সন্ততি কি করছে, সে দিকে জ্রক্ষেপও নেই। আল্লাহ তা'আলা আমাদের সবাইকে এই 
আয়াতের নির্দেশ অনুযায়ী আমল করার তওফীক দান করুন। আমীন ॥ 


৪ 7০৫) 8) ০, 
সূৰা হমাযা 


মক্কায় অবতীর্ণ 8 ৯ আয়াত ॥ 


وان الح الاو 
৬ ৫54‏ ری نا گی 1৮৮৮৮ ৯.‏ و وم سو z‏ 
EB BY;‏ رو 44249 ৪৬১41৮6০455‏ 
5৮ Alta Nie own পট পিঠ তব‏ 

GAIL A G3 82252 6645‏ اراش 

ہے £ ৮৪৮৫১ পাত বত ৫৫5 প%‏ یرم ود 2 و م م 9 

১৬৫০৮০০৪৬১১ 250182‏ 
7 ! مھ تد موع 


EU ع‎ 


م2 2 


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু 


(১) প্রত্যেক পশ্চাতে ও ম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ, (২) যে অর্থ সঞ্চিত করে 
ও গণনা করে। (৩) দে মনে করেষে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে! (৪) কখনও 
না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিম্টকারীর মধ্যে। (৫) আপনি কি জানেন, পিম্টকারী 
কি ? (৬) এটা আল্লাহ্‌র প্রস্বলিত অগ্নি, (৭) যা হৃদয় পযন্ত পৌহবে । (৮) এতে 
তাদেরকে বেঁধে দেওয়া হবে, (৯) লম্বা লম্বা খঁটিতে । 
"টু রশ হু 
তফসীরের সার-সংক্ষেপ 


প্রত্যেক্ষ পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ, যে লোলসার আধিক্যের কারণে) 
অর্থ জমা করে এবং €তৎ্প্রতি মহব্বত ও গর্বের কারণে) তা বারবার গণনা করে। 
(তার ব্যবহার থেকে বোঝা যায় যেন) সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে 
থাকবে ( অর্থাৎ অর্থের প্রতি এমন লিপসা রাখে যে, সে যেন বিশ্বাস করে, সে নিজেও 
চিরকাল জীবিত থাকবে এবং তার অর্থও চিরকাল এমনি থাকবে। অথচ এই অর্থ তার 
কাছে) কখনও (থাকবে) না। (অতঃপর তার দুর্ভোগের বিবরণ দেওয়া হয়েছে )সে 
অবশ্যই নিক্ষিপ্ত হবে এমন অগ্নিতে যা সবকিছুকে পিষ্ট করে দেয়, সেটা আল্লাহর 
অগ্নি, যা (আল্লাহ্র আদেশে) প্রস্বলিত, (আল্লাহ্র অগ্নি; বলার মধ্যে ইঙ্গিত আছে যে, 
সেই অগ্নি অত্যন্ত কঠোর ও ভয়াবহ হবে) যা ( শরীরে লাগা মাত্রই ) হৃদয় পৰ্যন্ত 


সূরা হুমাযা ৮৫৯ 


পৌছবে। সেই অগ্নি তাদের উপর আবদ্ধ করে দেওয়া হবে (এভাবে যে, তারা অগ্নির ) 
বড় লম্বা লম্বা স্তন্তে ( পরিবেষ্টিত থাকবে; যেমন কাউক্ষে অগ্নির সিন্দুকে পুরে দেওয়া 


হয় )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

এ স্রায় তিনটি জঘন্য গোনাহের শাস্তি ও তার তীব্রতা বণিত হয়েছে। গোনাহ 
তিনটি হচ্ছে 9০৯ - 1) ও-০১০ جمع‎ প্রথমোক্ত শব্দদ্বয় কয়েকটি অর্থে ব্যবহৃত হয়। 
অধিকাংশ তফসীরকফারকের মতে 1৯ -এর অর্থ গীবত অর্থাৎ পশ্চাতে পরনিন্দা করা 
এবং 3০ -এর অর্থ সামনাসামনি দোষারোপ করা ও মন্দ বলা। এ দু’টি কাজই জঘন্য 
গোনাহ। পশ্চাতে পরনিন্দার শাস্তির কথা ক্ষোরআন ও হাদীসে বণিত হয়েছে। এর 
কারণ এরূপ হতে পারে যে, এ গোনাহে মশগুল হওয়ার পথে সামনে ক্ষোন বাধা থাকে 
না। যে এতে মশগুল হয়, সে কেবল এগিয়েই চলে। ফলে গোনাহ্‌ রৃহৎ থেকে বৃহত্তর 
ও অধিকতর হতে থাফে। সম্মুখের নিন্দা এরূপ নয়। এতে প্রতিপক্ষও বাধা দিতে 
প্রস্তুত থাকে। ফলে গোনাহ দীর্ঘ হয় না। এছাড়া কারও পশ্চাতে নিন্দা করা একারণেও 
বড় অন্যায় যে সংশ্লিষ্ট ব্যক্তি জানতেও .পারে না যে, তার বিরুদ্ধে কি অভিযোগ উথ্থাপন 
করা হচ্ছে। ফলে সে সাফাই পেশ করার সুযোগ পায় না। 


একদিক দিয়ে لمز‎ তথা সম্ম্খের নিন্দা গুরুতর । যার মুখোমুখি নিন্দা করা হয়, 


তাকে অপমানিত ও লাঞ্ছিতও করা হয়। এর ক্রষ্টও বেশী, ফলে শাস্তিও গুরুতর । রসুলুল্লাহ্‌ 
(সো) বলেন ঃ 


| شرار عباد اللہ تعالی | لمنا ء ون بالنميمة المفرقون بین | لا حبة 
الجا غو ن لبراء العنٹ ۔ 


অর্থাৎ আল্লাহ্‌র বান্দাদের মধ্যে নিকৃষ্টতম তারা, যারা পরোক্ষে নিন্দা করে, বন্ধুদের 
মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে এবং নিরপরাধ লোকদের দোষ খুজে ফিরে । 


যেসব বদভ্যাসের কারণে আয়াতে শাস্তির কথা উচ্চারণ করা হয়েছে, তন্মধ্যে 
ততীয়টি হচ্ছে অর্থলি”সা। আয়াতে একে এভাবে ব্যক্ত করা হয়েছে---অর্থলিপ্সার কারণে 
সেতাবার বার গণনা করে। অন্যান্য আয়াত ও হাদীস সাক্ষ্য দেয় যে, অর্থ সঞ্চয় করা 
সর্বাবস্থায় হারাম ও গোনাহ নয়। তাই এখানেও উদ্দেশ্য সেই সঞ্চয় হবে, যাতে জরুরী 
হক আদায় করা না হয় কিংবা গর্ব ও অহমিকা লক্ষ্য হয় কিংবা লালসার কারণে দীনের 
জরুরী কাজ বিদ্বিত হয়। 


এর পাও এটি তা 


8১০১ | اج علی‎ -জৰ্থাহ জাহান্নামের এই অগ্নি হৃদয়কে পর্যন্ত গ্রাস 


করবে। প্রত্যেক যর এটাও বৈশিস্ট্য। যাকিছু তাতে পতিত হয়ং তার সকল অংশ 


৮৬০ ৷ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥॥ অষ্টম খণ্ড 


ত্রলে পুড়ে ভক্মম হয়ে যায়। মানুষ তাতে নিক্ষিপ্ত হলে তার অঙ্জ-প্রত্যঙ্গসহ হাদয়ও 
জুলে যাবে। এখানে জাহান্নামের অগ্নির এই বৈশিষ্ট্য উল্লেখ করার কারণ এই যে, দুনিয়ার 
অগ্নি মানুষের দেহে লাগলে হাদয় পর্যন্ত পৌছার আগেই মানুষের মৃত্যু হয়ে 515۱ জাহা- 
নামে মৃত্যু নেই। কাজেই জীবিত অবস্থাতেই হাদয় পর্যন্ত অগ্নি পৌছবে এবং হৃদয় দহনের 


তীব্র যন্ত্রণা জীবদ্দশাতেই মানুষ অনুভব করবে। 


سو رة الغهل . 
সুরা ফীল‏ 


| মন্কায় অবতীর্ণ 8 ৫ আয়াত ॥ 
Flas 
Gp ریک وه‎ 8) ৩৭০১৪402244 
اتون یلح عم‎ রি ৬ ارس عم طبر‎ 
9 مج تسس‎ 


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুর 


(১) আপনি কি দেখেন নি আপনার পালনকর্তা হস্ভীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার 
করেছেন? (২) তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেন নি? (৩) তিনি তাদের উপর 
প্রেরণ করেছেন ঝাকে ঝাঁকে পাখী, (8) যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল। 
(¢) অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন। 











তফদসীরের সার-সংক্ষেপ 


আপনি কি জানেন না যে, আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যব- 
হার করেছেনঃ (এ প্রশ্নের উদ্দেশ্য ঘটনার ভয়াবহতা ফুটিয়ে তোলা । অতঃপর সেই 
ব্যবহার বণিত হয়েছে)। তিনি কি তাদের (কাবা গৃহকে ধ্বংসস্তূপে পরিণত করার ) চক্রান্ত 
নস্যাৎ করে দেন নি? (এ প্রশ্নের উদ্দেশ্য ঘটনার সত্যতা সপ্রমাণ করা)। তিনি তাদের 
উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী, যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ 
করছিল। অতঃপর আল্লাহ তাদেরকে ভক্ষিত তৃণের ন্যায় (দলিত) করে দেন। (সার- 
কথা এই যে, যারা আল্লাহ্‌র নির্দেশাবলীর অবমাননা করে, তাদের এ ধরনের শাস্তি থেকে 
নিশ্চিন্ত থাকা উচিত নয়। দুনিয়াতেই শাস্তি এসে যেতে পারে; যেমন এসেছে হস্তী- 
বাহিনীর উপর। পরন্ত পরকালের শাস্তি তো অবধারিতই )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
এ সূরায় হস্তীবাহিনীর ঘটনা সংক্ষেপে বণিত হয়েছে। তারা কা'বা গুহকে ভূমিসাৎ 


৮৬২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


করার উদ্দেশ্যে হস্তীবাহিনী নিয়ে মক্কায় অভিযান পরিচালনা করেছিল। আল্লাহ্‌ তা'আলা 
নগণ্য পক্ষীকুলের মাধ্যমে তাদের বাহিনীকে নিশ্চিহ্ন করে তাদের কুমতলবকে ধুলায় 
মিশ্রিত করে দেন। ۱ 


রস্লুলাহ (সা)-র জল্মের বছর এ ঘটনা ঘটেছিল ঃ মক্কা মোকাররমায় খাতামুল- 
আঘিয়া সো)-র জন্মের বছর হস্তীবাহিনীর ঘটনা সংঘটিত হয়েছিল। কতক্ষ রেওয়ায়েত 
দ্রারাও এটা সমর্থিত এবং এটাই প্রসিদ্ধ উক্তি ।---€ ইবনে কাসীর ) হাদীসবিদগণ এ 
ঘটনাকে রসূলুল্লাহ (সা)-র এক প্রকার মো'জেযারূপে আখ্যায়িত করেছেন। কিন্তু মো‘জেযা 
নবুয়ত দাবীর সাথে নবীর সমর্থনের প্রকাশ করা হয়। নবুয়ত দাবীর পূর্বে বরং নবীর 
জন্মেরও পূর্বে আল্লাহ্‌ তা'আলা মাঝে স্বাঝে দুনিয়াতে এমন ঘটনা ও নিদর্শন প্রকাশ করেন, 
থা অলৌকিকতায় মো'জেঘার অনুরূপ হয়ে থাকে। এ ধরনের নিদর্শনাবলীকে হাদীস- 
বিদগণের পরিভাষায় ‘আরহাসাত’ বলা হয়। ‘রাহস’ এর অর্থ ভিত্তি ও ভূমিকা । এসব 
নিদর্শন নবীর নবুয়ত প্রমাণের ভিত্তি ও ভূমিকা হয় বিধায় এগুলোকে আরহাসাত' বলা 
হয়ে থাকে । নবী করীম (সা)-এর নবুয়ত এমনকি, জন্মেরও পর্বে এ ধরনের কয়েক প্রকার 
'আরহাসাত, প্রকাশ পেয়েছে। হস্তীবাহিনীকে আসমানী আযাব দ্বারা প্রতি হত করাও এসবের 
অন্যতম । 

হস্তীবাহিনীর ঘটনা ঃ এ সম্পর্কে হাদীসবিদ ও ইতিহাসবিদ ইবনে কাসীরের ভাষ্য 
এরূপ£ আরবের ইয়ামেন প্রদেশ মুশরিক, “হেমইয়ারী" রাজন্যবর্গের অধিকারভূক্ত ছিল। 
তাদের সর্ধশেষ রাজা ছিলেন 'যু-নওয়াস'। সে সময় খুস্টান সম্প্রদায়ই ছিল সত্য 
ধর্মাবলম্বী । রাজা “যু-নওয়াস” তাদের উপর অমানুষিক নির্যাতন চালিয়েছিলেন। তিনি 
একটি দীর্ঘ ও প্রশস্ত গর্ত খনন করে তা "অগ্নিতে ভতি করে দেন। অতঃপর যত খৃস্টান 
وج و(‎ বিরুদ্ধে এক আল্লাহ্র ইবাদত করত, তাদেরকে সেই গর্তে নিক্ষেপ করে 
দ্রালিয়ে দেন। এরাপ নির্যতিতদের সংখ্যা ছিল বিশ হাজারের কাছাক্কাছি। এই গর্তের 
কথাই সূরা বুরূজে ‘আসহাবুল-উখদূদে'র নামে ব্যক্ত হয়েছে । 675 74 5 
কোনরূপে অত্যাচারীদের কষল থেকে পলায়ন করতে সক্ষম হয়! তারা সিরিয়ার রোমক 
শাসকের দরবারে যেয়ে খুস্টানদের প্রতি রাজা যু-নওয়াসের লোমহর্ষক অত্যাচারের কাহিনী 
বিরত করল। রোমক শাসক ইয়ামেনের নিকটবতী আবিসিনিয়ার খৃস্টান সমাটের কাছে 
এর প্রতিশোধ গ্রহণের জন্য পত্র প্রেরণ করলেন। তিনি তাঁর বিরাট সৈন্যবাহিনী, দুই. 
সৈনানায়ক আরবাত ও আবরাহার নেতৃত্বে রাজা যু-নওয়াসের মুকাবিলায় পাঠিয়ে দিলেন। 
আবিসিনিয়ার সেনাবাহিনী ইয়ামেনের উপর ঝাঁপিয়ে পড়ল এবং সমগ্র ইয়ামেনকে 
হেমইয়ারীদের কবল মুক্ত করল। রাজা যু-নওয়াস পলায়ন করলেন এবং সমু নিমজ্জিত 
হয়ে প্রাণ ত্যাগ করলেন। এভাবে আরবাত ও আবরাহার মাধ্যমে ইয়ামেন আঁবিসিনিয়া 
সমাটের করতলগত হল। এরপর আরবাত ও আবরাহার মধ্যে ক্ষমতার লড়াই হল এবং 
আরবাত নিহত হল। আবিসিনিয়া সম্রাট বিজয়ী আবরাহাকে ইয়ামেনের শাসক নিযুক্ত 
করলেন। | | 

ইয়ামেন অধিকার ۳37 ۶۶ 5 ইচ্ছা হল যে, সে তথায় এমন একটি 


সারা ফীল ৮৬৩ 


বিশাল সুরম্য গীর্জা নির্মাণ করবে, যার নধীর পৃথিবীতে নেই। এতে তার লক্ষ্য ছিল 
এই যে, ইয়ামেনের আরব বাসিন্দারা প্রতি বৎসর হজ্জ করার জন্য মক্কায় গমন করে 
এবং বায়তুল্লাহ্‌্র তওয়াফ করে। তারা এই গীর্জার মাহাত্ম্য ও জাকজমকে অভিভূত 
হয়ে বায়তুল্লাহ্‌র পরিবর্তে এই গীর্জায় আগমন করবে। এই ধারণার বশবরতাঁ হয়ে সে 
একটি বিরাট সুরম্য গীর্জা নির্মাণ করল। নিচে দীঁড়িয়ে কেউ এই গীর্জার উচ্চতা পরিমাপ 
করতে পারত না। স্বর্ণ-রৌপ্য ও মুল্যবান হীরা-জহরত দ্বারা কারুকার্যখচিত এই গীর্জা 
নির্মাণ করার পর সে ঘোষণা করল £ এখন থেকে ইয়ামেনের কোন বাসিন্দা হজ্জের 
জন্য কাবাগৃহে যেতে পারবে না। এর পরিবর্তে তারা 'এই গীর্জায় ইবাদত করবে । ر‎ 
আরবে যদিও পৌত্তলিকতার জোর বেশী ছিল কিন্তু দীনে ইবরাহীম এবং কাবার মাহাত্ম্য 
ও মহব্বত তাদের অন্তরে গ্রথিত ছিল। তাই আদনান, কাহতান ও কোরায়েশ উপজাতি- 
সমূহের মধ্যে এই ঘোষণার ফলে ক্ষোভ ও অসন্তোষ তীব্রতর হয়ে উঠল। সে মতে 
তাদেরই কেউ রাত্রির অন্ধকারে গা-ঢাকা দিয়ে গীর্জায় প্রবেশ করে প্রস্রাব-পায়খানা করল । 
কোন কোন রেওয়ায়েতে আছে যে, তাদের এক যাযাবর গোন্র নিজেদের প্রয়োজনে গীর্জার 
সমিকটে অগ্নি প্রত্রলিত করেছিল। সেই অগ্থি গীর্জায় লেগে যায় এবং গীর্জার প্রভূত ক্ষতি হয়। 


আবরাহাক্ষে সংবাদ দেওয়া হলযে, জনৈক কোরায়শী AF FEI করেছে । তখন 
সে ক্রোধে অগ্নিশর্মা হয়ে শপথ করল $ আমি ফোরায়েশদের কাবাগুহ নিশ্চিহ না করে 
ক্ষান্ত হব না। অতঃপর সে এর প্রস্ততি শুরু করল এবং আবিসিনিয়া সম্রাটের কাছে 
অনুমতি প্রার্থনা করল। সম্্ট কেবল অনুমতিই দিলেন না বরং তার মাহমুদ নামক 
খ্যাতনামা হস্তীটিও আবরাহার সাহায্যার্থে পাঠিয়ে দিলেন। কোন কোন রেওয়ায়েতে 
আছে, এই হত্তীটি এমন বিশালকায় ছিল যে, এর সমতুল্য সচরাচর দৃষ্টিগোচর হতো না। 
এছাড়া আরও আটটি হাতী এই বাহিনীর জন্য সম্রাটের পক্ষ থেকে প্রেরণ করা হল। 
এতসব হাতী প্রেরণ করার উদ্দেশ্য ছিল কাবাগৃহ ভূমিসাৎ করার কাজে হাতী ব্যবহার 
করা। পরিকল্পনা ছিল এই যে, কাবাগৃহের স্তম্ভে লোহার মজবৃত ও লম্বা শিকল বেঁধে 
দেওয়া হবে। অতঃপর সেসব শিকল হাতীর গলায় বেঁধে হাকিয়ে দেওয়া হবে। ফলে 
সমগ্র কাবাগুহ (নাউযুবিল্লাহ) মাটিতে ধসে পড়বে। 

আরবে এই আক্রমণের সংবাদ ছড়িয়ে পড়লে সমগ্র আরব মৃকাবিলার জন্য তৈরী 
হয়ে গেল। ইয়ামেনী আরবদের মধ্য থেকে যুনকর নামক এক ব্যক্তির নেতৃত্বে আরবরা 
আবরাহার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হল। কিন্তু আল্লাহ্‌ তা'আলার ইচ্ছা ছিল আবরাহার 
পরাজয় ও লাঞ্ুনা বিশ্ববাসীর জন্য একটা শিক্ষণীয় বিষয়রূপে তুলে ধরা। তাই আরবরা 
যুদ্ধে সফল হতে পারল না। আবরাহা তাদেরকে পরাজিত করে যুনকরকে বন্দী করল। 
অতঃপর সে সম্মুখে অগ্রসর হয়ে খাসআম' গোত্রের কাছে উপনীত হলে গোত্র সরদার 
ন্ফায়েল ইবনে হাবীব তার মুক্ষাবিলায় অবতীর্ণ হল। কিন্তু আবরাহার লশকর তাকেও 
পরাজিত ও বন্দী করল। আবরাহা নুফায়েলকে হত্যা না করে পথণপ্রদর্শকের কাজে 
নিয়োজিত করল । অতঃপর এই সেনাবাহিনী তায়েফের নিকটবর্তী হলে তথাকার 
সকীফ গোত্র আবরাহাকে বাধা দিল না। কারণ, তারা বিগত দু'টি যুদ্ধে আবরাহার 
বিজয় ও আরবদের পরাজয়ের ঘটনা সম্পর্কে জ্ঞাত ছিল। তারা আবরাহার সাথে সাক্ষাৎ 


৮৬৪ তফসীরে মা'আরেফুল-কো'রআন ॥ অষ্টম খণ্ড 


করে এই মর্মে এক শান্তিদুক্তিও সম্পাদন করল যে, তারা আবরাহার সামনে প্রতিরোধ 
সুল্টি করবে না। যদি তায়েফে নিমিত তাদের লাত নামক মুতির মন্দির অক্ষত থাকে ۱ 

উপরন্ত তারা পথণপ্রদর্শনের জন্য তাদের সরদার আবু রেগালকেও আবরাহার সঙ্গে 
দিয়ে দেবে। আবরাহা এতে সম্মত হয়ে আবূ রেগালকে সাথে নিয়ে মক্কার অদূরে 
'মাগমাস* নামক স্থানে পৌছে গেল। সেখানে কোরায়েশ গোত্রের উট-চারণ ভূমি অবস্থিত 
ছিল। আবরাহা সর্বপ্রথম সেখানে হামলা চালিয়ে সমস্ত উট বন্দী করে নিয়ে এল। এতে 
রসূলে করীম সো)-এর পিতামহ আবদুল মোত্তালিবেরও দুই শত উট ছিল। এখান থেকে 
আবরাহা বিশেষ দূত মারফত মন্কা শহরে কোরায়েশ নেতাদের কাছে বলে পাঠাল যে, আমরা 
কোরায়েশদের সাথে যুদ্ধ করতে চাইনা। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে কাবাগৃহ ভূমিসাৎ 
করা। এ লক্ষ্য অজনে বাধা না দিলে কোরায়েশদের কোন ক্ষতি করা হবে না। বিশেষ 
দূত “হানাতা” এই পয়গাম নিয়ে মক্কায় প্রবেশ করলে সবাই তাকে প্রধান কোরায়েশ 
নেতা আবদুল মোত্তালিবের ঠিক্কানা বলে দিল। হানাতা তার সাথে আলাপ-আলোচনা 
করে আবরাহার পয়গাম পৌঁছে দিল। ইবনে ইসহাক ()-এর বর্ণনা মতে আবদুল 
মোত্তালিব প্রত্যত্তরে বললেন $ আমরাও আবরাহার মৃকাবিলায় যুদ্ধে লিপ্ত হওয়ার ইচ্ছা 
রাখি না। মুকাবিলা করার যথেষ্ট শক্তিও আমাদের নেই। তবে একথা বলে দিচ্ছি যে, 
এটা আল্লাহ্‌র ঘর, তাঁর খলীল ইবরাহীম (আ)-এর হাতে নিমিত । আল্লাহ্‌ তা'আলা 
নিজেই এর সংরক্ষণের যিশ্মাদার। আবরাহা আল্লাহ্‌র বিরুদ্ধে যুদ্ধ করতে চাইলে করুক 
এবং দেখুক আল্লাহ্‌ কি করেন। হানাতা বলল £ তাহলে আপনি আমার সাথে চলুন । 
আমি আবরাহার সাথে আপনার পরিচয় করিয়ে দেব। ۱ 


আবরাহা আবদুল 5 সুদর্শন সৌম্য চেহারা দেখে সিংহাসন ছেড়ে নিচে 
উপবেশন করল এবং আবদুল মোত্তালিবকে সাথে বসালো। অতঃপর দোভাষীর মাধ্যমে 
আগমনের উদ্দেশ্য জিক্তাসা করল। অবদুল মোত্তালিব বললেন ৪ আমার প্রয়োজন এত- 
টুকুই যে, আমার কিছু উট আপনার সৈন্যরা নিয়ে এসেছে । সেগুলো ছেড়ে দিন। 
আবরাহা বলল £ আমি প্রথম যখন আপনাকে দেখলাম, তখন আমার মনে আপনার 
প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মানবোধ জাগ্রত হয়েছিল। কিন্তু আপনার কথাবার্তা শুনে তা 
সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। আপনি আম্মার কাছে কেবল দুই শত উটের কথাই বলছেন । 
আপনি ফি জানেন না যে, আমি আপনাদের” কাবা তথা আপনাদের দীন-ধর্মকে 
ভূমিসাৎ করতে এসেছি? আপনি এ সম্পর্কে কোন কথাই বললেন না! আশ্চর্যের বিষয় 
বটে আবদুল মোত্তালিব জওয়াব দিলেন 8 উটের মালিক আমি, তাই উটের কথাই 
চিন্তা করেছি। আমি কাবা গৃহের মালিক নই। এর মালিক একজন মহান সত্তা। 
তিনি জানেন তাঁর এ ঘরকে কিরূপে রক্ষা করতে হবে। আবরাহা বলল £ আপনার 
আল্লাহ্‌ একে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। আবদুল মোত্তালিব বললেন ঃ 
তাহলে আপনি যা ইচ্ছা করুন। কোন কোন রেওয়ায়েতে আছে যে, আবদুল মোত্তা- 
লিবের সাথে আরও কয়েকজন কোরায়েশ নেতা আবরাহার দরবারে গমন করেছিলেন । 
তারা আবরাহার কাছে এই প্রস্তাব রাখলেন যে, আপনি আল্লাহ্র ঘরে হস্তক্ষেপ না করলে 
আমরা সমগ্র উপত্যকার এক তৃতীয়াংশ ফসল আপনাকে খেরাজ প্রদান করব। কিন্ত 


সুরা ফীল ৮৬৫ 


আবরাহা এ প্রস্তাব মানতে সম্মত হল না। আবদুল মোভালিব তাঁর উট নিয়ে শহরে 
ফিরে এলেন। অতঃপর তিনি রায়তুল্পাহর চৌকাঠ ধরে দোয়ায় মশগুল হলেন। কোরা- 
۳۲ ۳55 বহু লোকজন দোয়ায় তাঁর সাথে শরীক হল। তারা বলল £ হে আল্লাহ্‌, 
আবরাহার বিরাট বাহিনীর মুকাবিলা করার সাধ্য আমাদের নেই। আপনিই আপনার 
ঘরের হিফাযতের ব্যবস্থা করুন। কাকুতি-মিনতি সহকারে দোয়া করার পর আবদুল 
মোস্তালিব সঙ্গীদেরকে সাথে নিয়ে বিভিন্ন পাহাড়ে ছড়িয়ে পড়লেন। তাঁদের দৃঢ় বিশ্বাস 
ছিল যে, আবরাহার বাহিনীর উপর আল্লাহ্‌র গযব পতিত হবে। প্রত্যষে আবরাহা কাবা 
ঘর আক্রমণের প্রস্ততি নিল এবং মাহমুদ নামক প্রধান হস্তীটিকে অগ্রে চলার ব্যবস্থা 
গ্রহণ করল। বন্দী নুফায়েল ইবনে হাবীব সম্মুখে অগ্রসর হয়ে হস্তীর কান ধরে বিড় 
বিড় করে বলতে লাগল ঃ তুই যেখান থেকে এসেছিস, সেখানেই নিরাপদে চলে যা; 
কেননা, তুই এখন আল্লাহ্‌র সংরক্ষিত শহরে আছিস। অতঃপর সে হাতীর কান ছেড়ে 
দিল। হাতী একথা শুনেই বসে পড়ল। চালকরা তাকে আপ্রাণ চেস্টা সহকারে উঠাতে 
চাইল। কিন্ত সে আপন জায়গা থেকে একবিন্দুও সরল না। বড় বড় লৌহ শলাকা দ্বারা 
পিটানো হল, নাঞ্ষের ভিতরে লোহার শিক ঢুকিয়ে দেওয়া হল কিন্তু কিছুতেই কিছু হল 
না। সে দণ্ডায়মান হল না। তখন তারা তাকে ইয়ামেনের দিকে ফিরিয়ে দিতে চাইল। 
সে তৎক্ষণাৎ উঠে دو‎ অতঃপর সিরিয়ার দিকে চ।'লাতে চাইলে চলতে লাগল। এরপর 
পূর্ব দিকেও কিছুদূর চলল। এসব দিকে চালানোর পর আবার যখন মন্কার দিকে চালানো 
হল, তখন পূর্ববৎ বসে পড়ল। 


এখানে তো আল্লাহ্র কুদরতের এই লীলাখেলা চলছিলই; অপরদিকে সাগরের দিক | 
থেকে ঝাঁকে ঝাঁকে এক ধরনের পাখী সারিবদ্ধভাবে উড়ে আসতে দেখা গেল। এগুলির 
প্রত্যেকটির কাছে ছোলা অথবা মসুরের সমান তিনটি করে কংকর ছিল; একটি 5 
ও দু'টি দুই থাবায়। ওয়াকেদী রে) বর্ণনা করেন £ পাখীগুলো অদ্ভুত ধরনের ছিল, 
যা ইতিপূর্বে কখনও দেখা যায়নি । দেখতে দেখতে সেগুলি আবরাহার বাহিনীর উপরি- 
ভাগ ছেয়ে ফেলল এবং বাহিনীর উপর কংকর নিক্ষেপ করতে লাগল । প্রত্যেকটি কংকর 
সেই কাজ করল, যা বন্দুকের গুলীতেও করতে পারে না। কংকর যে ব্যক্তির উপর পতিত 
হত, তাকে এপার-ওপার ছিদ্র করে মাটিতে পূতে যেত। এই আযাব দেখে সব হাতী 
ছুটাছুটি করে পালিয়ে গেল। একটিমান্র হাতী ময়দানে ছিল, যা কংকরের আঘাতে নিহত 
হল। বাহিনীর সব মানুষই অকুস্থলে প্রাণ হারায়নি বরং তারা বিভিন্ন দিকে পলায়ন 
করল এবং পথিমধ্যে মাটিতে পড়ে পড়ে মৃত্যুমুখে পতিত হল। আবরাহাকে কঠোর শাস্তি 
দেওয়া উদ্দেশ্য ছিল। তাই সে তাত্ক্ষণিক মৃত্যুবরণ করেনি । কিন্তু তার দেহে মারাত্মক : 
বিষ সংক্রমিত হয়েছিল। ফলে দেহের এক একটি গ্রন্থি পচে-গলে খসে পড়তে লাগল। 
এমতাবস্থায়ই সে ইয়ামেনে নীত হল। রাজধানী “সান“আয়” পৌঁছার পর তার সমস্ত 
শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সে সৃত্যুমুখে পতিত হল। আবরাহার হস্তী মাহমুদের সাথে 
দু'জন চালক মক্কাতেই রয়ে গেল। তারা অন্ধ ও বিকলাঙ্গ হয়ে গিয়েছিল! মুহাম্মদ 
ইবনে ইসহাক রে) বর্ণনা করেন যে, হযরত আয়েশা রো) বলেছেন ঃ আমি এই দ্বু'জন 

১০৯ 


৮৬৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


চালককে অন্ধ ও বিকলাঙ্গ অবস্থায় দেখেছি। হযরত আয়েশা রো)-র ভগিনী আসমা 
বলেনঃ আমি এই বিকলাঙ্গ 5 ভিক্ষার্ত্তি করতে দেখেছি। হস্তীবাহিনীর এই 
ঘটনা সম্পর্কেই আলোচ্য সরায় রসূলুল্লাহ (সা)-কে লক্ষ্য করে বলা হয়েছে ঃ 


শা ক উঠি پر یر ہر سے‎  ریع‎ এ তা পাতি AD 


“আপনি কি‏ الم تر ی - الم ترئیف فعل ر بک با مها ي الْفیل 


দেখেননি’ বলা হয়েছে অথচ এটা রসূলুল্লাহ (সা)-র জন্মের কিছুদিন পূর্বেকার ঘটনা। 
কাজেই দেখার কোন প্রশ্নই উঠে না। কিন্তু যে ঘটনা এরূপ নিশ্চিত যে, তা ব্যাপকভাবে 
প্রত্যক্ষ করা হয়, সেই ঘটনার ক্তানকেও ‘দেখা’ বলে ব্যক্ত করা হয়। যেন এটা চাক্ষুষ 
ছটনা। এক পর্যায়ে দেখাও প্রমাণিত আছেঃ যেমন পূর্বে উল্লেখ করা হয়েছে যে, হযরত 
আয়েশা ও আসমা (রা) দু'জন হস্তীচালককে অন্ধ, বিকলাঙ্গ ও ভিক্ষ্করূপে দেখেছিলেন। 


ON A DAA 


শব্দটি বহুবচন | অর্থ পাখীর ঝাঁক--কোন বিশেষ‏ 1 بیل- طیرا | با بیل 


প্রাণীর নাম নয়। এই পাখী আকারে কবুতর অপেক্ষা সামান্য ছোট ছিল কিন্তু এই জাতীয় 
পাহী পর্বে কখনও দেখা যায়নি।---€কুরতুবী ) 


মাটি আগুনে পুড়ে যে কংকর তৈরী হয়, সেই‏ وچ بعجا ) & ৩০৪‏ سکیل 


2 میں میں‎ 
কংকরকে سچهل‎ হয়ে থাকে । এতে ইঙ্গিত রয়েছে যে, এই কংকরেরও নিজস্থ কোন 
শক্তি ছিল না। কিন্তু আল্লাহ্‌র কুদরতে এগুলি বন্দুকের গুলী অপেক্ষা বেশী কাজ করেছিল । 


পাল ছি পালা পাতা‏ مر تام گم 


-এর অর্থ ভূষি। ভূষি নিজেই ছিম্ন-বিচ্ছিন্ন‏ موس او کعصف ما کول 


7 مر 
তৃণ। তদুপরি যদি কোন জন্ত সেটিকে চর্বন করে, তবে এই তণও আর তৃণ থাকে না।‏ 
কংকর নিক্ষিপ্ত হওয়ার ফলে আবরাহার সেনাবাহিনীর অবস্থা তদ্রপই হয়েছিল ।‏ 


হস্তী বাহিনীর এই অভ্ভতপূর্ব ঘটনা সমগ্র আরবের অন্তরে কোরায়শদের মাহাত্ম্য 
আরও বাড়িয়ে দিল। এখন সবাই স্বীকার করতে লাগল যে, তারা বাস্তবিকই আল্লাহ্‌ ভক্ত। 
তাদের পক্ষ থেকে আল্লাহ স্বয়ং তাদের শন্ুকে ধ্বংস করে দিয়েছেন।-- কুরতুবী) 


এই মাহাত্যের প্রভাবেই ফোরায়েশরা বাণিজ্য ব্যাপদেশে গমন ধ্রত এবং পথিমধ্যে 
কেউ তাদের কোন ক্ষতি করতনা। অথচ তখন সাধারণের জন্য দেশ সফর করা ছিল 
জীবন বিপন্ন করার নামান্তর । পর-বর্তাঁ স্রা কোরায়শে তাদের এই সফরের কথা উল্লেখ 
করে কৃতক্ততা স্বীকার করার দাওয়াত দেওয়া হয়েছে। 





سو وة القر يش 
সুরা কোরায়শ‏ 
আয়াত ॥‏ 8 یت মক্কায়‏ 
2১ ৯5৮২১1440৮3‏ 
الف 16১4053406৮) চা ০4918‏ 


CC ek su sHLACVY سس ٭ ود‎ a গর পা ও 5 2 
৬৩১১৯ ৮১৪$ ১£১৬ ৪০৮ GHEE 











ری 











পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র নামে শুরু 
(১) কোরায়শের আসক্তির কারণে, (২) আসক্তির কারণে তাদের শীত ও 
গ্রীক্পকালীন দফরের। (৩) অতএব তারা যেন ইবাদত করে এই ঘরের পালনকর্তার 
(8) যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ 
করেছেন। 





তফসীরের সার-সংক্ষেপ 


কোরায়শের আসক্তির কারণে, তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের আসক্তির কারণে। 
(এ নিয়ামতের কৃতজ্ততায় ) অতএব তারা যেন অবশ্যই ইবাদত করে এই ঘরের পালন- 
কর্তার, যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভীতি থেকে নিরাপদ করেন। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

এ ব্যাপারে সব তফসীরকারকই একমত যে, অর্থ ও বিষয়বস্তুর দিক দিয়ে এই 
সরা সরা-ফীলের সাথেই সম্পৃক্ত। সম্ভবত এ কারণেই কোন কোন মাসহাফে এ দু'টিকে 
একই সূরারূপে লিখা হয়েছিল। উভয় সূরার মাঝখানে বিসমিল্লাহ লিখিত ছিল না। 
কিন্তু হযরত উসমান (রো) যখন তার খিলাফতকালে কোরআনের সব মাসহাফ একন্র 
করে একটি কপিতে সংযোজিত করান এবং সকল সাহাবায়ে কিরামের তাতে ইজমা হয়, 
তখন তাতে এ দু'টি সূরাকে স্বতন্ত্র দু'টি সূরারূপে সন্নিবেশিত করা হয় এবং উভয়ের মাঝ- 
খানে বিসমিল্লাহ্‌ লিপিবদ্ধ করা হয়। হযরত উসমান (রা)-এর তৈরী এ কপিকে ‘ইমাম’ 
বলা হয়। 


৮৬৮ ہت‎ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


A | ۱‏ و ,مر 
7- حرف لام গঠনপ্রণালী অনুযায়ী‏ 5 774 -- لا یلا ف قربش 
- + سے سے سس 2 
-এর‏ لام সম্পর্ক কোন পূর্ববর্তী বিষয়বস্তুর সাথে হওয়া বিধেয়। আয়াতে উল্লিখিত‏ 
সম্পর্ক কিসের সাথে, এ সম্পর্কে একাধিক উক্তি বণিত রয়েছে। সূরা ফীলের সাথে অর্থগত‏ 


সম্পর্কের কারণে কেউ কেউ বলেন যে, এখানে উহ্য বাক্য হচ্ছে آنا اهلکنا اسعاي‎ 


0৯8) অর্থাৎ আমি হস্তীবাহিনীকে এজন্য ধ্বংস করেছি, যাতে কোরায়শদের শীত ও 
গীক্ঘকালীন দুই সফরের পথে কোন বাধাবিপত্তি না থাকে এবং সবার অন্তরে 5۴۹ 1 
প্রতিষ্ঠিত হয়ে যায়। কেউ কেউ বলেছেন যে, এখানে উহ্য বাক্য হচ্ছে امجبرا‎ অর্থাৎ ۰ 
তোমরা কোরায়শদের ব্যাপারে আশ্চর্যবোধ কর তারা, কিভাবে শীত ও গ্রীষ্মের সফর 
নিরাপদে নিবিবাদে করে ! কেউ কেউ বলেন £ এই ہے‎ -এর সম্পর্ক পরবর্তী বাক্য 
فلیعہد وا‎ -এর সাথে। অর্থাৎ এই নিয়ামতের ফলশ্ুনতিতে কোরায়শদের কৃত 


হওয়া ও আল্লাহ্‌র ইবাদতে আত্মনিয়োগ করা উচিত। সার কথা, এই সুরার বক্তব্য এই 
যে, কোরায়শরা যেহেতু শীতকালে ইয়ামেনের দিকে ও গ্রীক্ষকালে সিরিয়ার দিকে সফরে 
অভ্যস্ত ছিল এবং এ দুটি সফরের উপরই তাদের জীবিকা নির্ভরশীল ছিল এবং তারা এঁশ্বর্য- 
শালীরূপে পরিচিত ছিল। তাই আল্লাহ, তা“আলা তাদের শন হস্তীবাহিনীকে দৃষ্টান্তমূলক 
শাস্তি দিয়ে মানুষের অন্তরে তাদের মাহাত্ম্য প্রতিষ্ঠিত করে দিয়েছেন। তারা যে কোন দেশে 
গমন করে, সকলেই তাদের প্রতি সমমান ও শ্রদ্ধা প্রদর্শন করে। 


সমগ্র আরবে কোরায়শদের শ্রেষ্ঠত্ব 8 এ সরায় আরও ইঙ্গিত আছে যে, আরবের 
গোন্্রসমূহের মধ্যে কোরায়শগণ আল্লাহ্‌ তা'আলার সর্বাধিক প্রিয় । রসূলে করীম (সা) 
বলেনঃ আল্লাহ্‌ তা“আলা ইসমাঈল (আ)-এর সন্তান-সন্ততির মধ্যে কেনানাকে কেনানার 
মধ্যে কোরায়শকে, কোরায়শের মধ্যে বনী হাশিমকে এবং বনী হাশিমের মধ্যে আমাকে 
মনোনীত করেছেন। অন্য এক হাদীসে তিনি বলেন £ সব মানুষ কোরায়শের অনুগামী ভাল 
ও মন্দে। প্রথম হাদীসে উল্লিখিত মনোনয়নের কারণ সম্ভবত এই গোত্রসমূহের বিশেষ 
নৈপূণ্য ও প্রতিভা। মূর্থতাযুগেও তাদের ۳56 5 ও নৈপুণ্য অত্যন্ত উচ্চস্তরে ছিল। 
সত্য গ্রহণের যোগ্যতা তাদের মধ্যে পুরোপুরি ।ছল। এ কারণে সাহাবায়ে কিরাম ও আল্লাহ্‌র 
ওলীগণের অধিকাংশই কোরায়শের মধ্য থেকে হয়েছেন।- মাযহারী) 


AD du کے‎ A : 
০৯৮০) 5 50৭1 ৬৬৯ ১--একথা সুবিদিত যে, মন্ধা শহর যে স্থলে অবস্থিত, 


সেখানে কোন চাষাবাদ হয় না, বাগবাগিচা নেই; যা থেকে ফলমূল পাওয়া যেতে 
পারে। এজন্যই কাবার প্রতিষ্ঠাতা হযরত খলীলুল্লাহ্‌ (আ) দোয়া করেছিলেন 


سح তা COAT AT A‏ و وس 


| اهل سی التمرات‎ 51) 1 ০-অর্থাৎ হে আল্লাহ্‌, এতে বসবাসকারীদেরকে ফলমূলের 


সূরা কোরায়শ ৮৬৯ 


و م 1 A‏ تی ظا ۶س ۸ 


56 দান করুন। আরও বলেছিলেন 8 ف کل شئی‎ 1০১ آل‎ یبجی۔۔-٭٥٭‎ 


বাইরে থেকেও যেন এখানে ফলমূল আনার ঠাসা হয়। তাই বাণিজ্যিক উদ্দেশ্যে সফর 
ও বিদেশ থেকে প্রয়োজনীয় জীবনোপকরণ সংগ্রহ করার উপরই মন্কাবাসীদের জীবিকা 
নির্ভরশীল ছিল। হযরত ইবনে আব্বাস রো) বলেন ঃ মন্কাবাসীরা খুব দারিদ্র্য ও কষ্টে 
দিনাতিপাত করত। অবশেষে রসূলুল্লাহ সো)-র প্রপিতামহ হাশিম কোরায়শকে ভিন্‌- 
দেশে যেয়ে ব্যবসা-বাণিজ্য করতে উদ্দদ্ধ করেন। সিরিয়া ছিল ঠাণ্ডা দেশ। তাই শ্রীষ্ম- 
কালে তারা সিরিয়ায় সফর করত । পক্ষান্তরে ইয়ামেন গরম দেশ ছিল বিধায় তারা 
শীতকালে সেখানে বাণিজ্যিক সফর করত এবং মুনাফা অর্জন করত। বায়তুল্লাহ্‌্র খাদেম 
হওয়ার কারণে সমগ্র আরবে তারা ছিল সম্মান ও শ্রদ্ধার ۶5 ۱ ফলে পথের বিপদাপদ 
থেকে তারা সম্পূর্ণ নিরাপদ ছিল। সরদার হাশিমের নিয়ম ছিল এই যে, ব্যবসায়ের সমস্ত 
মুনাফা তিনি কোরায়শের ধনী ও দরিদ্র সবার মধ্যে বণ্টন করে দিতেন। ফলে তাদের 
দরিদ্র ও ধনীদের সমান গণ্য হত। আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তাআলা মন্কাবাসীদের প্রতি 
এসব অনুগ্রহ ও নিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। 


رگ 2 م ^2 نت রা‏ 


করার পর কৃতজ্ঞতা প্রকাশের‏ 3 وبجج-_نلیعبد وا رب هذا ابیت 


জন্য কোরায়শকে আদেশ করা হয়েছে যে, তোমরা এই গৃহের মালিকের ইবাদত কর। 
এই গৃহই যেহেতু তাদের সব শ্রেষ্ঠত্ব ও কল্যাণের উৎস ছিল, তাই বিশেষভাবে এই গৃহের 
মৌলিক গুন্টি উল্লেখ করা হয়েছে । - 


A Au ASG ص رس مر بر سی م 3-ھم‎ A 


5 هب النی | طعمهم من جو € و امنهم من خو‎ জীবনের জন্য যা 


যা EE তা و‎ এ ভারতে উল্লেখ করা 1 আল্লাহ তাণআলা কোরায়শকে 
۰ سر سس مر سام لم‎ 


এগুলো দান করেছিলেন। اطعمهم من جوع‎ বলে পানাহারের যাবতীয় সাজসরঞজাম 
# a” 


A Aw AI! 


বোঝানো হয়েছে এবং ৮৪ ১৯ آمنهم می‎ বাক্যে দস্যু শের থেকে নিরাপত্তা এবং 
۱ فک‎ ” 0 


পরকালীন আযাব থেকে নিষ্কৃতি এ উভয় মর্ম ই বোঝানো হয়েছে। 


ইবনে কাসীর বলেনঃ এ কারণেই যে ব্যক্তি এই আয়াতের নির্দেশ অনুযায়ী 
আল্লাহ্‌ তা“আলার ইবাদত করে, আল্লাহ্‌ তার জন্য উভয় জাহানে নিরাপদ ও শংকামুক্ত 
থাকার ব্যবস্থা করে দেন। পক্ষান্তরে যে ব্যক্তি ইবাদতের প্রতি বিমুখ হয় তার কাছ থেকে 
উভয় প্রক্কার শান্তি ও নিরাপত্তা ছিনিয়ে নেওয়া হয় | অন্য এক আয়াতে 'আছে ¢ 


৮৭০ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ অষ্টম খণ্ড 


Ler 3A ৮0 A 2০ AH Lene dirs سے سے ص‎ 


ضر ب الله سثلا تر یڈ এ ৫০1০3‏ يا تیها رزقها وغدا من 
পল ও‏ سس পা পর্ণ IAS A‏ سے ہے رح 
لان فرت بان اله فا ذاقها الله لیا مر س الجوع و ৪ ০১১৯‏ 
ح يم U3»‏ 
کا نوا 5৮৮০)‏ و | | 
অর্থাৎ আল্লাহ তা'আলা একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন। এক জনপদের অধিবাসীরা‏ 
সর্বপ্রকার বিপদাশংকা থেকে মুক্ত হয়ে জীবন যাপন করত। তাদের কাছে সব জায়গা ۰‏ 
থেকে প্রচুর পরিমাণে জীবনোপকরণ আগমন করত। অতঃপর তারা আল্লাহ্‌র নিয়ামত-‏ 
সমূহের নাশোকরী করল এবং আল্লাহ্‌ তা"আলা তাদের কৃতকর্মের কারণে তাদেরকে ক্ষুধা‏ 
ও ভয়ের স্বাদ আস্বাদন করালেন ।‏ 
আবুল হাসান কাযবিনী রে) বলেন $ যে ব্যক্তি শন্ত্র অথবা বিপদের আশংকা‏ 
করে তার জন্য সূরা কোরায়শের তিলাওয়াত নিরাপত্তার রক্ষাকবচ। একথা উদ্ধৃত‏ 
করে ইমাম জযরী (র) বলেন---এটা পরীক্ষিত আমল । কাষী সানাউল্লাহ, তফসীরে‏ 
মাযহারীতে বলেন ঃ আমাকে আমার মুশিদ “মির্ধা মাযহার জান্-জানা বিপদাপদের‏ 
সময় এই সূরা তিলাওয়াত করতে বলেছেন। 'তিনি বলেছেন ঃ প্রত্যেক বালামুসিবত দূর‏ 
করার জন্য এটা পরীক্ষিত ও অব্যর্থ । কাযী সানাউল্লাহ্‌ রে) আরও বলেন £ আমি বারবার‏ 
এর পরীক্ষা করেছি। |‏ 


سورة الما عون 
পরা মাউন‏ 


মক্কায় অবতীর্ণ 8 ৭ আয়াত ॥ 


ےا টা ৩৬‏ و 
انت 100000 ذلك রি‏ 824 9 ولا بش 
(০৪ 2 45890820১৪৪ ৩০১৪‏ 
TE & ঠা ঠা? Gl SOL‏ 66 


পরম করুণাময় ও অঙ্গীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু 


(১) আপনি কি দেখেছেন তাকে, থে বিচারদিবসকে মিথ্যা বলে? (২) সে সেই 
ব্যক্তি, যে ইয়াতীমকে ধাক্কা দেয় (৩) এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না। 
(৪) অতএব দুর্ভোগ লেসব নামাধীর, (৫) হারা তাদের নামায সম্বন্ধে বেখবর ; (৬) 
যারা তা লোক দেখানোর জন্য করে (৭) এবং বাবহার্ধ বন্ত দেওয়া থেকে বিরত থাকে । 





তফসীরের সারসংক্ষেপ 


আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসক্ষে মিথ্যা বলে প্রতিপন্ন করে। (আপনি 
তার অবস্থা শুনতে চাইলে শুনুন) সে সেই ব্যক্তি, যে ইয়াতীমক্ষে ধাক্কা দেয় এবং মিস- 
কীনকে অন্ন দিতে (অপরকেও ) উৎসাহিত করে না। (অর্থাৎ সে এমন নিষ্ঠুর যে, 
নিজে দরিদ্রকে দেওয়া তো দূরের কথা, অপরকেও একাজে উৎসাহিত করে না। বান্দার 
হক নষ্ট করা যখন এমন মন্দ, তখন স্রষ্টার হক নষ্ট করা আরও বেশী মন্দ হবে )। 
অতএব দুর্ভোগ সেসব নামাফীর, যারা তাদের নামায সম্বন্ধে বেখবর (অর্থাৎ নামায 
ছেড়ে দেয়।) যারা (নামায পড়লেও) তা লোক দেখানোর জন্য করে এবং যাকাত 
মোটেই দেয় না (যাকাত দেওয়ার জন্য সবার সামনে দেওয়া শরীয়ত মতে জরুরী নয়৷. 
কাজেই এটা মোটেই না দিলেও কেউ আপত্তি করতে পারে না। কিন্তু নামায জামা“আ- 
তের সাথে প্রকাশ্যে পড়া হয়, এটা সম্পূর্ণ ছেড়ে দিলে তা সবার কাছে প্রকাশ হয়ে যাবে । 
তাই কেবল লোক দেখানোর জন্য নামায পড়ে নেয়)। 


৮৭২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

এ সূরায় কাফির ও মুনাফিকদের কতিপয় দুc্ষর্ম উল্লেখ করে তজ্জন্য জাহান্নামের 
শাস্তি বর্ণনা করা হয়েছে। মু'মিন ব্যক্তি বিচার দিবস অস্বীকার করে না। সুতরাং কোন 
মুমিন যদি এসব দুক্র্ম করে, তবে তা শরীয়ত মতে কঠোর গোনাহ,ও নিন্দনীয় অপরাধ 
হলেও বণিত শাস্তির বিধান তার জন্য প্রযোজ্য নয়। এ কারণেই প্রথমে এমন ব্যজির 
কথা উল্লেখ করা হয়েছে, যে বিচার দিবস তথা কিয়ামত অস্বীকার করে। এতে অবশ্যই 
ইঙ্গিত আছে যে, বণিত দুক্ষর্ম কোন মু'মিন ব্যক্তি দ্বারা সংঘটিত হওয়া প্রায় অসম্ভব । 
এটা কোন অবিশ্বাসী কাফিরই করতে পারে। বণিত দুক্ষর্ম এই £ ইয়াতীমের সাথে 
দুর্ব্যবহার, শক্তি থাকা সত্ত্বেও মিসকীনক্ষে খাদ্য না দেওয়া এবং অপরকেও দিতে উৎসাহ 
না দেওয়া, লোক্ক দেখানো নামা পড়া এবং যাকাত না দেওয়া । এসব কর্ম এমনিতেও 
নিন্দনীয় এবং কঠোর গোনাহ। আর যদি কুফর ও মিথ্যারোপের ফলশ্চতিতে কেউ 


এসব কর্ম করে, তবে তার শাস্তি চিরকাল দোযখ বাস। সূরায় ( দুর্ভোগ ) শব্দের 
মাধ্যমে তা ব্যক্ত করা হয়েছে ۱ | 
سم , ص‎ AS A Ge AS A ae AAS He A رو وہ لے سر ۔‎ পাতা 


فو پل للمملیٰن الذ ین ھم عن ملا تھم ساهون الذ من هم یراء ون 


--এটা মুনাফিকদের অবস্থা । তারা লোক দেখানোর জন্য এবং মুসলমানিত্বের দাবী 
. সপ্রমাণ করার জন্য নামায পড়ে। কিন্তু নামায যে ফরয, এ বিষয়ে তারা বিশ্বাসী নয়। 
ফলে সময়ের প্রতিও লক্ষ্য রাখে না এবং আসল নামাযষেরও খেয়াল রাখে না। লোক 
দেখানোর জায়গা হলে পড়ে নেয়, নতুবা ছেড়ে দেয় । আসল নামাযের প্রতিই 5.۶ 
না করা মুনাফিকদের অভ্যাস এবং ৫ عی صلا‎ শব্দের আসল অর্থ তাই। নামাযের 


মধ্যে কিছু ভূল-ভ্রান্তি হয়ে যাওয়া, যা থেকে কোন মুসলমান, এমনকি রসূলে করীম (সো)ও 
মুক্ত ছিলেন না---তা এখানে বোঝানো হয়নি। কেননা, এজন্য জাহান্নামের শাস্তি হতে 


eA A 


পারে না। এটা উদ্দেশ্য হলে ০85 ০ ৩)০--এর পরিবর্তে ٭ فی ملا تهم‎ বলা হত। 


সহীহ্‌ হাদীসসমূহে প্রমাণিত আছে যে, রসূলুল্লাহ সা)-এর জীবনেও একাধিকবার নামাযের 
মধ্যে ভুলঢুক হয়ে গিয়েছিল। 
“AJA পা سے صر عاق و‎ 


তে শব্দের আসল অর্থ যৎকিঞ্চিৎ ও তুচ্ছ‏ عو نو یمنعو ن الما عون 


বন্ত। এমন ব্যবহার্য বস্তুসমূহকেও ৩ Lo বলা হয়, যা স্বভাবত একে অপরকে 


ধার দেয় এবং যেগুলির পারস্পরিক লেনদেন সাধারণ মানবতারূপে গণ্য হয়ঃ যথা 
কুড়াল, কোদাল অথবা রান্না-বান্নার পান্র। প্রয়োজনে এসব জিনিস প্রতিবেশীর কাছ থেকে 
চেয়ে নেওয়া দৃষণীয় মনে করা হয় না। কেউ এগুলো দিতে অস্থীক্ত হলে তাকে বড় 


কৃপণ ও নীচ মনে করা হয়। কিন্তু আলোচ্য আয়াতে صا عو«‎ বলে যাকাত 


সরা মাউন ৮৭৩ 


বোঝানো হয়েছে! ۶٣ ماعورن‎ বলার কারণ এই যে, যাকাত পরিমাণে আসল 


অর্থের তুলনায় খুবই কম --অর্থাৎ চল্লিশ ভাগের এক ভাগ হয়ে থাকে । হযরত আলী 
ও ইবনে ওমর রো) এবং হাসান বসরী, কাতাদাহ্‌ ও যাহহাক (র) প্রমুখ অধিকাংশ তফসীর- 
বিদ এখানে এ তফসীরই করেছেন ।---(মাযহারী) বলাবাহুল্য, বণিত শাস্তি 
ফরয কাজ তরক করার কারণেই হতে পারে। ব্যঘহার্ধ জিনিসপন্ত্র অপরকে দেওয়া খুব 
সওয়াবের কাজ এবং মানবতার দিক দিয়ে জরুরী কিন্তু ফরয ও ওয়াজিব নয়, যা না দিলে 


জাহান্নামের শাস্তি হতে পারে। কোন কোন হাদীসে ০ ماعو‎ -এর তফসীর 


ব্যবহার্য জিনিস দ্বারা করা হয়েছে। এর মর্মীর্থ তাদের চরম নীচতাকে ফুটিয়ে তোলা যে, 
তারা যাকাত কি দিবে ব্যবহার্য জিনিস দেওয়ার মধ্যে কোন খরচ নেই --এতেও তারা 
কৃপণতা করে। অতএব শাস্তির বিধান কেবল ব্যবহার্য জিনিস না দেওয়ার কারণে নয় বরং 
ফরয যাকাত না দেওয়াসহ চরম রুপণতার কারণে । 


_-- س 


سو رة الکو تر 
সরা 9‏ 
মক্কায় অবতীর্ণ ঃ ৩ আয়াত ॥‏ 
واش الرس ১৯:1৬‏ 
جو 
_ اك ৩১৪৪১‏ اک رفصل لرك ৩ ۱ ১৯৩1১‏ )95556 
۰ 22 )69 5 


পরম করুণাময় ও অসীম দয়াল আল্লাহ্‌র নামে শুরু 


(১) নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। (২) অতএব আপনার পালন- 
কর্তার উদ্দেশে নামায পড়ুন এবং কোরবানী করুন। (৩) যে আপনার শু সে-ই 
তো লেজকাটা, নিবংশ । 





তকফঙসীরের সারসংক্ষেপ 


নিশ্চয় আমি আপনাকে কাউসার (জান্নাতের একটি প্রশ্নবণের নাম, তদুপরি সর্ব- 
প্রকার কল্যাণও এর অর্থের মধ্যে শামিল)। দান করেছি। (এতে ইহকাল ও পরকালের 
সব কল্যাণ অর্থাৎ ইহকালে ইসলামের স্থায়িত্ব ও উন্নতি এবং পরকালে জান্নাতের সুউচ্চ 
মর্যাদা অন্তর্ভুক্ত রয়েছে )। অতএব (এই নিয়ামতের কৃতজতায় ) আপনি আপনার 
পালনকর্তার উদ্দেশে নামায গড়ন (কেননা সর্বর্হৎ নিয়ামতের কুতক্ততায় সর্বরহৎ ইবাদত 
দরকার আঃ "হচ্ছে নামায ) এবং কৃতজ্ঞতা পূর্ণ ক্ষরার জন্য শারীরিক ইবাদতের সাথে 
আখধিক ইবাদত অৰ্থাৎ তাঁরই নামে) ক্ষোরবানী করুন! [ অন্যান্য আয়াতে নামাযের সাথে 
যাকাতের আদেশ আছে কিন্তু এখানে নামাযের সাথে কোরবানীর আদেশের কারণ সম্ভবত 
এই যে, কোরবানীর মধ্যে আধিক ইবাদতের সাথে সাথে মুশরিকদের ও মুশরিকসুলভ 
আচার-অনুষ্ঠানের কাধত বিরোধিতাও রয়েছে। কারণ মুশরিকরা প্রতিমার নামে কোর- 
বানী করত। রসূলুল্লাহ্‌ (সা)-র পুত্র কাসেমের শৈশবে ইন্তেকাল হলে কোন কোন মুশরিক 
দৌষারোপ করেছিল যে, তাঁর বংশ বিস্তৃত হবে না এবং তাঁর ধর্মও অচিরে বিলুপ্ত হয়ে যাবে। 
অতঃপর এই দোষারোপের জওয়াব দেওয়া হয়েছে যে, আপনি আল্লাহ্‌র কৃপায় নির্বংশ নন, 
বরং] আপনার শত্রারাই নির্বংশ, লেজকাটা। (ওদের বাহ্যিক বংশ বিস্তৃত হোক বা না 
হোক, দুনিয়াতে ওদের শুভ আলোচনা অব্যাহত থাকবে না। কিন্তু আপনার প্রতি মহব্বত, 


সূরা কাউসার ৮৭৫ 


আপনার স্মৃতি ও সুখ্যাতি ভক্তি সহকারে কীর্তিত হবে। এসব নিয়ামত “কাউসার শব্দের 
অর্থে দাখিল রয়েছে । পৃন্র-সন্তানজাত বংশ না থাকুক কিন্ত বংশের যা উদ্দেশ্য, তাতো 
ইহকালের পর পরকালেও অজিত রয়েছে। আপনার শন্তু এ থেকে বঞ্চিত )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় | 
শানে-নুষযুল £ মুহাম্মদ ইবনে আলী, ইবনে হোসাইন থেকে বণিত আছে, যে 
ব্যক্তির পূত্রসন্তান মারা যায়, আরবে তাকে کج ابر‎ বলা হয়। রসূলুল্লাহ্‌ (সা)-র 


পুত্ৰ কাসেম অথবা ইবরাহীম যখন শৈশবেই মারা গেল, তখন কাফিররা তাকে নিবংশ বলে 
দোষারোপ করতে লাগল। তাদের মধ্যে কাফির “আস ইবনে ওয়ায়েলের' নাম বিশেষভাবে 
উল্লেখযোগ্য। তার সামনে রস্লুল্লাহ্‌ সো)-র কোন আলোচনা হলে সে বলত ঃ আরে তার 
কথা বাদ দাও। সেতো কোন চিন্তারই বিষয় নয়। কারণ, সে নির্বংশ। তর মৃত্যু হয়ে 
গেলে তার নাম উচ্চারণ করারও কেউ থাকবে না। এর পরিপ্রেক্ষিতে সরা কাউসার অবতীর্ণ 
হয় ।---€ ইবনে কাসীর, মাযহারী ) 


কোন কোন রেওয়ায়েতে আছে, ইহুদী কা‘ব ইবনে আশরাফ একবার TFT 
আগমন করলে কোরায়শরা তার কাছে যেয়ে বলল ৪ আপনি কি.সেই যুবককে দেখেন 
না, যে নিজকে ধর্মের দিক দিয়ে সর্বোস্তম বলে দাবী করে? অথ আমরা হাজীদের 
সেবা করি, বায়তুল্লাহ্র হিফাযত করি এবং মান্ষকে পানি পান করাই। কা'ব একথা 
শনে বলল £ আপনারাই তদপেক্ষা উত্তম। এর পরিপ্রেক্ষিতে সুরা কাউসার অবতীর্ণ 
হয় 1---€ মাযহারী ) 

সারকথা, পুত্রসন্তান না থাকার কারণে কাফিররা রস্ল্লাহ (সা)-র প্রতি দোষা- 
রোপ করত অথবা অন্যান্য কারণে তার প্রতি ধৃষ্টতা প্রদর্শন করত। এরই প্রেক্ষাপটে 
সরা কাউসার অবতীর্ণ হয়। এতে দোষারোপের জওয়াব দেওয়া হয়েছে যে, শুধু পুত্র- 
সন্তান না থাকার কারণে যারা রসূলুল্লাহ্‌ (সা)-কে নিবংশ বলে, তারা তাঁর প্রকৃত স্বরূপ 
সম্পর্কে বে-খবর । রসূলুল্লাহ (সা)-র 'বংশগত অন্তান-সন্ততিও কিয়ামত পর্যন্ত অব্যাহত 
থাকবে যদিও তা কন্যাসন্তানের তরফ থেকে হয় অনন্তর নবীর আধ্যাত্মিক সন্তান অর্থাৎ 
উম্মত তো এত অধিকসংখ্যক হবে যে, পূর্ববর্তী সকল নবীর উম্মতের সমষ্টি অপেক্ষাও 
বেশী হবে। এছাড়া এ সূরায় রসূলুল্লাহ (সা) যে আল্লাহ্‌র কাছে প্রিয় ও সম্মানিত তাও 
তৃতীয় আয়াতে বিরত হয়েছে। এতে 5 ইবনে আশরাফ-এর উক্তি খণ্ডিত হয়ে যায় | 


পারে পাজি তা ا‎ 


৮5 ০৯৮০ | ৩1-.--হযরত ইবনে আব্বাস (রা) বলেন ঃ “কাউসার' সেই‏ | لکو تر 


অজস্র কল্যাণ যা আল্লাহ্‌ তা“আলা রসূলুল্লাহ্‌ (সা)-কে দান করেছেন। কাউসার জান্নাতের 
একটি প্রশ্রবণের নাম--কারও কারও এই উক্তি সম্পর্কে সায়ীদ ইবনে জুবায়ের (র)-কে 
প্রশ্ন করা. হলে তিনি বললেন 8 একথাও ইবনে আব্বাস রো) -এর উক্তির পরিপন্থী নয়। 
কাউসার নামক প্রশ্রবণটিও এই অজম্র কল্যাণের মধ্যে ۶۱ তাই মুজাহিদ. কাউসারের 


৮৭৬ তফসীরে মা'আরেফুল-কো'রআন ۱۱ অস্টম খণ্ড 


তফসীর প্রসঙ্গে বলেন £ এটা উভয় জাহানের অফুরন্ত কল্যাণ । এতে জান্নাতের বিশেষ 
কাউসার প্রস্বণও অন্তর্ভুক্ত রয়েছে । 


হাউযে কাউসার £ঃ হযরত আনাস (রা) থেকে বগিত £ 


بینا ر سول الله صلی اللہ ৮৬০‏ و سلم بهن اظهر نا فى المسجد ادا 
اففی | غفاء ة ثم رفع راسد منبسما Ts‏ ا E‏ با رسو ل الله قال 


৪১ ১‏ علی انفا سو ر ة نقرا بسم اللہ الر حمٰن حمن الر حهم | نا اعطینا ک 

الکو ثر الخ ثم قال | تد رون ما الکو ثر قلنا الله و رسو لک اعلم ثال فانک 

نھر و عد تھ ر بی عزو جل علیة خھر کثھر وھو حوض نرد علهه امفی 

هو م القيامة انينة عد د نجو م السماء نهحئلم العبد سنهم فاقو ل رب ৯০‏ 
من اسنی فیقو ل | نک لالد ری ما احد ت بعد کا ۔ 


একদিন রসূলুল্লাহ (সা) মসজিদে আমাদের সামনে উপস্থিত ছিলেন। হঠাৎ 
তার মধ্যে এক প্রকার নিদ্রা অথবা অচেতনতার ভাব দেখা দিল। অতঃপর তিনি হাসি- 
মুখে মস্তক উত্তোলন করলেন। আমরা জিজ্ঞেস করলাম ঃ ইয়া রসূল্ল্লাহ, আপনার 
হাসির কারণকি£ তিনি বললেনঃ এই মুহতে আমার নিকট একটি সরা অবতীর্ণ হয়েছে। 
অতঃপর তিনি বিসমিল্লাহ্সহ সূরা কাউসার পাঠ করলেন এবং বললেনঃ তোমরা জান, 
কাউসার কি? আমরা বললাম $ আল্লাহ্‌ ও তাঁর রসল ভাল জানেন।. তিনি বললেন ঃ 
এটা জান্নাতের একটি নহর। আমার পালনকর্তা আমাকে এটা দিবেন বলে ওয়াদা করে- 
ছেন। এতে অজভ্র কল্যাণ আছে এবং এই হাউযে কিয়ামতের দিন আমার উম্মত পানি 
পান করতে যাবে। এর পানি পান করার পাত্র সংখ্যায় আকাশের তারকাসম হবে। 
তখন কতক লোককে ফেরেশতাগণ হাউয থেকে হটিয়ে দিবে। আমি বলব ঃ পরওয়ার- 
দিগার! সে তো আমার উম্মত। আল্লাহ্‌ তা'আলা বলবেন ঃ আপনি জানেন না, আপনার 
পরে সেকি নতুন মতপথ অবলম্বন করেছিল।---(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসায়ী) 


উপরোক্ত রেওয়ায়েত উদ্ধৃত করার পর ইবনে কাসীর লিখেন £‏ 
و قد و رد فى ho‏ الحوض یوم القھا مہ ! نه یشخب فیہ مھز ابا ن 
من السهاء من نهر الکو ثر و ! ن | نهنة عد د نجو م السماء - 
হাউয সম্পর্কে হাদীসে আছে যে, তাতে দুটি পরনালা আকাশ থেকে পতিত হবে,‏ 


যা কাউসার নহরের পানি দ্বারা ০055) ভি করে দেবে। এর পান্ত্র সংখ্যায় আকাশের 
তারকাসম হবে। 
এই হাদীস দ্বারা সুরা কাউসার অবতরণের হেতু এবং কাউসার শব্দের তফসীর 


(অজস্র কল্যাণ ) জানা গেল। আরও জানা গেল যে, এই অজস্র কল্যাণের মধ্যে হাউযে 
কাউসারও শামিল আছে, যা কিয়ামতের দিন উম্মতে মূহাম্মদীর পিপাসা নিবারণ করবে। 


সূরা কাউসার ۱ ৮৭৭ 


এ হাদীস আরও ফুটিয়ে তুলেছে যে, আসল কাউসার প্রশ্রবণটি জান্নাতে অবস্থিত এবং 
হাউযে কাউসার থাকবে হাশরের ময়দানে । দু”ট পরনালার সাহায্যে এতে কাউসার 
প্রম্নবণের পানি আনা হবে। কোন কোন রেওয়ায়েত থেকে জানা যায় যে, উম্মতে মুহা- 
শমদী জান্নাতে দাখিল হওয়ার পূর্বে হাউযে কাউসারের পানি পান করবে। এটা উপরোক্ত, 
রেওয়ায়েতের সাথে সামঞ্জস্যশীল। যারা পরবর্তীকালে ইসলাম ত্যাগ করেছিল কিংবা 
পূর্ব থেকেই মুসলমান নয়---মুনাফিক ছিল, তাদেরকেই হাউযে কাউসার থেকে হটিয়ে 
দেওয়া হবে । 


সহীহ্‌ হাদীসসমূহে হাউযে কাউসারের পানির স্বচ্ছতা মিষ্টতা এবং কিনারাসমূহ 
মণি-মানিক্য দ্বারা কারুকার্ষখচিত হওয়া সম্পর্কে এমন বর্ণনা আছে, যার তুলনা দুনিয়ার 
কোন বস্তু দ্বারা সম্ভবপর নয়। 


উপরের বর্ণনা অনুযায়ী এই সূরা যদি কাফিরদের দোষারোপের জওয়াবে অবতীর্ণ 
হয়ে থাকে, তবে এ সূরায় রসূলুল্লাহ্‌ (সা)-কে হাউযে কাউসারসহ কাউসার দান করার 
কথা বলে দোষারোপকারীদের অপপ্রচার খণ্ডন করা হয়েছে যে, তাঁর বংশধর কেবল ইহকাল 
পর্যন্তই চালু থাকবে না বরং তার আধ্যাত্মিক সন্তানদের সম্পর্ক হাশরের ময়দানেও 
অনুভূত হবে। সেখানে তারা সংখ্যায়ও সকল উম্মত অপেক্ষা বেশী হবে এবং তাদের 
সম্মান আপ্যায়নও সর্বাপেক্ষা বেশী হবে। 


"A ee we we 


1০) فصل لربک و‎ ০3 _-শব্দের অর্থ উট কোরবানী 2۳5۱ ۱ 97 5 


পদ্ধতি হাত-পা বেঁধে কণ্ঠনালীতে বর্শা অথবা ছুরিকা দিয়ে আঘাত করা এবং রক্ত বের 
করে দেওয়া । গরু-ছাগল ইত্যাদির কোরবানীর পদ্ধতি যবাই করা । অর্থাৎ জন্তকে 
শুইয়ে কণ্ঠনালীতে ছুরিকাঘাত করা। আরবে সাধারণত উট কোরবানী করা হত! 


তাই কোরবানী বোঝাবার জন্য এখানে نہر‎ শব্দ ব্যবহার করা হয়েছে । মাঝে মাঝে 


এ শব্দটি যে কোন কোরবানীর অর্থেও ব্যবহৃত হয়। সূরার প্রথম আয়াতে কাফিরদের 
মিথ্যা ধারণার বিপরীতে রসূলুল্লাহ (সা)-কে কাউসার অর্থাৎ ইহকাল ও পরকালের 
প্রত্যেক কল্যাণ তাও অজস্র পরিমাণে দেওয়ার সুসংবাদ শুনানোর পর এর রুতক্ততাস্বরূপ 
তাঁকে দু'ট বিষয়ের নির্দেশ দেওয়া হয়েছে---নামায ও কোরবানী । নামায শারীরিক 
ইবাদতসমূহের মধ্যে সর্বরহৎ ইবাদত এবং কোরবানী আথিক ইবাদতসম্হের মধ্যে 
বিশেষ স্বাতন্ত্র্য ও গুরুত্বের অধিকারী । কেননা, আল্লাহ্‌র নামে কোরবানী করা প্রতিমা 
পূজারীদের রীতিনীতির বিরুদ্ধে একটি ভিহাদ বটে। তারা প্রতিমাদের নামে কোরব নী 
করত। এ কারণেই অন্য এক আয়াতেও নামাযের সাথে কোরবানীর উল্লেখ আছে--- 


AAT A HE fle II A ee 0 


[আলোচ্য‏ ن صلا لی و نسکی وہ سای وس ی رو الا یی 


ATLA তি 


আয়াতে $541! 2-এর অর্থ যে কোরবানী, একথা হযরত ইবনে আব্বাস রো) আঁতা। 


৮৭৮ তফসীযে মা'আরেফুল-কোরআন ॥ অষ্ট ম খণ্ড 


মুজাহিদ, হাসান বসরী রো) প্রমুখ থেকে বণিত আছে। কোন কোন তফসীরবিদ এক 
অর্থ নামাযে বুকে হাত বাঁধা করেছেন বলে যে রেওয়ায়েত প্রচলিত আছে, ইবনে কাসীর 
সেই রেওয়ায়েতকে মুনকার তথা অগ্রহণযোগ্য বলেছেন। 


سے عر ‏ سے CAA‏ 


অর্থ শব্রতাপোষণকারী, দোষারোপ-‏ شا | ن شا ننک هو الا بتر 


কারী। যেসব কাফির تس‎ (সা)-কে নির্বংশ বলে দোষারোপ করত, এ আয়াত 
তাদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে। আয়াতে অধিকাংশ রেওয়ায়েত মতে “আস ইবনে 
ওয়ায়েল, কোন কোন রেওয়ায়েত মতে ওকবা এবং কোন কোন রেওয়ায়েত মতে কা'ব 
ইবনে আশরাফকে বোঝানো হয়েছে৷ আল্লাহ্‌ তা'আলা রসূলুল্লাহ (সো)-কে কাউসার 
অর্থাৎ অজম্র কল্যাণ দান করেছেন। এর মধ্যে সন্তান-সন্তৃতির প্রাচুর্য ও দাখিল । তাঁর 
বংশগত সন্তান-সম্ভতিও কম নয়। এছাড়া পয়গম্বর উম্মতের পিতা এবং উম্মত তার 
আধ্যাত্মিক সন্তান। রসূলুল্লাহ সো)-র উম্মত পূর্ববর্তী সকল পয়গম্বরের উহ্মত অপেক্ষা 
অধিক হবে। সুতরাং একদিকে শত্রুদের উক্তি নস্যাৎ করে দেওয়া হয়েছে এবং অপরদিকে 
আরও বলা হয়েছে যে, যারা আপনাকে নিবংশ বলে প্রকৃতপক্ষে তারাই নির্বংশ | 


চিন্তা করুন, রসূলে করীম (সা)-এর স্মৃতিকে আল্লাহ্‌ তা'আলা কিরূপ মাহাত্ম্য 
ও উচ্চমর্ধাদা দান করেছেন । তাঁর আমল থেকে শুরু করে আজ পর্যন্ত বিশ্বের কোণে 
কোণে তার নাম দৈনিক পাঁচবার করে আল্লাহ্‌র নামের সাথে মসজিদের মিনারে উচ্চারিত 
হয়। পরকালে তিনি সর্বাপেক্ষা বড় সুপারিশকারীর মর্যাদা লাভ করেছেন। এর বিপরীতে 
বিশ্বের ইতিহাসকে জিজ্ঞাসা করুন, আস ইবনে ওয়ায়েল, ওকবা ও কা'ব ইবনে আশরা- 
ফের সন্তান-সন্ততিরা কোথায় এবং তাদের পরিবাদে্ কি হল? স্বয়ং তাদের নামও 
ইসলামী বর্ণনা দ্বারা আয়াতসমূহের তফসীর প্রসঙ্গে সংরক্ষিত হয়ে গেছে। নতুবা আজ 


দুনিয়াতে তাদের নাম মুখে নেওয়ার কেউ আছেকি£ 9৮০ نا عثبر وا یا | و لى الا‎ 





সূরা 03 


মন্কায় অবতীর্ণ ঃ ৬ আয়াত ॥ 
| ام و‎ ৮50) ! ۱ 
7 " 9 220০ 94و9 ہے کر کے ہو‎ >> 
تا سد سیر رت‎ ME 
تر کرس مم ےم و 27% ری مرو 9 وص و‎ 
EEE AREER 
6 ১৯ ৫১৩ 


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু 


(১) বলুন, হে কাফিরকুল, (২) আমি ইবাদত করি না তোমরা যার ইবাদত 
কর (৩) এবং তোমরাও ইবাদতকারী নও যার ইবাদত আমি করি (৪8) এবং আমি 
ইবাদতকারী নই যার ইবাদত তোমরা কর । (৫) তোমরা ইবাদতকারী নও যার 
ইবাদত আমি করি। (৬) তোমাদের ধর্ম তোমাদের জন্য এবং জামার ধর্ম আমার জন্য। - 


আয. +++ 








তফসীরের সার-সংক্ষেপ 

আপনি (কাফিরদেরকে ) বলে দিন, হে কাফিরকুল (তোমাদের ও আমার তরীকা 
এক হতে পারে না। বর্তমানে) আমি তোমাদের উপাস্যদের ইবাদত করি না এবং তোমরা 
আমার উপাস্যের ইবাদত কর না। (ভবিষ্যতেও ) আমি তোমাদের উপাস্যদের ইবাদত 
করব না এবং তোমরাও আমার উপাস্যের ইবাদত করবে না। (উদ্দেশ্য এই যে, আমি 
একত্ববাদে বিশ্বাসী হয়ে শিরক করতে পারি না---এখনও না এবং ভবিষ্যতেও না। পক্ষান্তরে 
তোমরা মুশরিক হয়ে একত্ববাদী সাব্যস্ত হতে পার না--এখনও না, ভবিষ্যতেও না। মানে 
একত্ববাদ ও শিরক হাত মিলাতে পারে না)। তোমরা তোমাদের প্রতিদান পাবে এবং 
আমি আমার প্রতিদান পাব। (এতে তাদের শিরকের কারণে শাস্তির খবর শুনানো হল)। 


আনৃষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


সূরার ফযীলত ও বৈশিষ্ট্য ۱ হযরত আয়েশা (রা)-এর বণিত বেওয়ায়েতে রসূলু- 
ল্লাহ সো) বলেন ঃ ফজরের সুন্নত নামাযে পাঠ করার জন্য দু‘টি সুরা উত্তম- স্রা 


৮৮০ তফসীরে মা"আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


কাফিরান ও সুরা এখলাস ।---€ মাযহারী ) তফসীর ইবনে কাসীরে কয়েকজন সাহাবী 
থেকে বর্ণিত আছে যে, তাঁরা রসূলুল্লাহ (সা)-কে ফজরের সুন্নত এবং মাগরিবের পরবতী 
সুন্নতে এ দু'টি সূরা অধিক পরিমাণে পাঠ করতে শুনেছেন। জনৈক সাহাবী রসূলুল্লাহ 
সো)-র কাছে আরয করলেন £ আমাকে নিদ্রার পূর্বে পাঠ করার জন্য কোন দোয়া 
বলে দিন। তিনি সুরা কাফিরূন পাঠ করতে আদেশ দিলেন এবং বললেন, এটা শিরক 
থেকে মুক্তিপদ্র । হযরত জুবায়ের ইবনে মুত‘ইম (রা) বলেনঃ একবার রসূলুল্লাহ্‌ (সা) 
আমাকে বললেন £ তুমি কি চাও যে, সফরে গেলে সঙ্গীদের চেয়ে অধিক সুখে স্বচ্ছন্দ 
থাক এবং তোমার আসবাবপত্র বেশী হয় £ আমি জওয়াব দিলাম, ইয়া রস্লুল্লাহ্‌ সো) 
আমি অবশ্যই এরূপ চাই। তিনি বললেন £ কোরআনের শেষ দিককার পাঁচটি স্রা-- 
সূরা কাফিরূন, নছর, এখলাস, ফালাক ও নাস পাঠ কর এবং প্রত্যেক স্রা বিস্মিল্লাহ্‌ 
বলে শুরু কর ও বিস্মিল্লাহ বলে শেষ কর। হযরত জুবায়ের (রা) বলেন, ইতিপূর্বে আমার 
' অবস্থা ছিল এই যে, সফরে আমার পাথেয় কম এবং সঙ্গীদের তুলনায় আমি 8 
হতাম। কিন্তু যখন রস্লুল্লাহ্‌ (সা)-র এই শিক্ষা অনুসরণ করলাম, তখন থেকে আমি 
সফরে সর্বাধিক স্থাচ্ছন্দ্যশীল হয়ে থাকি । হযরত আলী (রা) বর্ণনা করেনঃ একবার 
রসূলুল্লাহ সো)-কে বিচ্ছু দংশন করলে তিনি পানির সাথে লবণ মিশ্রিত করলেন এবং 
সূরা কাফিরূন, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতে করতে ক্ষতস্থানে পানি লাগালেন । 
--(মাযহারী ) 

শানে নুযূল £ হযরত ইবনে আব্বাস (রা) বর্ণনা করেন, ওলীদ ইবনে মুগীরা, আস 
ইবনে ওয়ায়েল, আসওয়াদ ইবনে আবদুল মোত্তালিব ও উমাইয়া ইবনে খলফ একবার 
রসূলুল্লাহ সো)-র কাছে এসে বলল $ আসুন, আমরা পরস্পরে এই শান্তিচুক্তি করি যে, 
এক বছর আপনি আমাদের উপাস্যদের ইবাদত করবেন এবং এক বছর আমরা আপনার 
উপাস্যের ইবাদত করব ।---( কুরতুবী ) তিবরানীর রেওয়ায়েতে ইবনে আব্বাস (রা) 
বর্ণনা করেন, কাফিররা প্রথমে পারস্পরিক শাস্তির স্বার্থে রসূলুল্লাহ, (সা)-র সামনে এই 
প্রস্তাব রাখল যে, আমরা আপনাকে বিপুল পরিমাণে ধনৈশ্বর্য দেব, ফলে আপনি মক্কার 
সর্বাধিক ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবেন। আপনি যে মহিলাকে ইচ্ছা বিবাহ করতে পারবেন। 
বিনিময়ে আপনি শুধু আমাদের উপাস্যদেরকে মন্দ বলবেন না। যদি আপনি এটাও 
মেনে না নেন, তবে এক বছর আমরা আপনার উপাস্যের ইবাদত করব এবং এক বছর 
আপনি আমাদের উপাস্যদের ইবাদত করবেন ।---( মাযহারী ) 


আবূ সালেহ্‌-এর রেওয়ায়েতে ইবনে আব্বাস রো) বলেন £ মন্কার কাফিররা 

পারস্পরিক শাস্তির লক্ষ্যে এই প্রস্তাব দিল যে, আপনি আমাদের কোন কোন প্রতিমার 
গায়ে কেবল হাত লাগিয়ে দিন, আমরা আপনাকে সত্য বলব। এর পরিপ্রেক্ষিতে জিব- 
রাঈল সরা কাফিরূন নিয়ে আগমন করলেন। এতে কাফিরদের ক্রিয়াকর্মের সাথে সম্পর্ক- 
ছেদ এবং আল্লাহ্‌র অকৃত্রিম ইবাদতের আদেশ আছে। 

۱ শানে-নূযূলে' উল্লিখিত একাধিক ঘটনার মধ্যে কোন বৈপরীত্য নেই। সবগুলো 
ঘটনাই সংঘটিত হতে পারে এবং সবগুলোর জওয়াবেই সূরাটি অবতীর্ণ হতে পারে। এধরনের 
শাস্তিচুক্তিতে বাধা দেওয়া জওয়াবের মূল লক্ষ্য। 


সূরা কাফ্রিরান ا‎ ৮৮১ 


# A Jaw wr SIA سے‎ 


৩১ ১৪৯১ ৮০ ০৮৮ 1 ১-_এ সূরায় কয়েকটি বাক্য পুনঃ পুনঃ উল্লিখিত হওয়ায় 


স্বভাবত প্রশ্ন দেখা দিতে পারে। এ ধরনের আপত্তি দূর করার জন্য বুখারী অনেক 
তফসীরবিদ থেকে বর্ণনা করেছেন যে, একই বাক্য একবার বর্তমান কালের জন্য এবং 
একবার ভবিষ্যৎ কালের জন্য উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আমি এক্ষণে কার্যত তোমা- 
দের উপাস্যদের ইবাদত করি না এবং তোমরা আমার উপাস্যের ইবাদত কর না এবং 
ভবিষ্যতেও এরূপ হতে পারে না। 97 সার-সংক্ষেপে এই তফসীরই 5 


ASIA موم‎ 


হয়েছে। কিন্ত বুখারীর তফসীরে د پنڪم دی 3 د ن‎ ১(১-_আয্মাতের অর্থ এই 


বর্ণিত হয়েছে যে, শাস্তি চুক্তির প্রস্তাবিত পা গ্রহণের যোগ্য নয়। আমি আমার ধর্মের 
উপর কায়েম আছি এবং তোমরা তোমাদের ধর্মের উপর কায়েম আছ। অতএব এর 


পরিণতি কি হবে । বয়ানুল-কোরআনে এখানে (১৮৮ অর্থ ধর্ম নয়--প্রতিদান করা 
হয়েছে। | 


ইবনে কাসীর এখানে অন্য একটি তফসীর অবলম্বন করেছেন। তিনি এক জায়- 
গায় ৩ -কে مو صو ل‎ ধরেছেন এবং অন্য জায়গায় ৪১ ১০৮ ধরেছেন। ফলে প্রথম 


هرد راو مر زور یی ص “AS‏ سس IA‏ 


এই যে, তোমরা যেসব ت7‎ ইবাদত কর, আমি তাদের ইবাদত করি না এবং 
আমি যে উপাস্যের ইবাদত করি তোমরা তার ইবাদত কর না। দ্বিতীয় জায়গায় 


955৩ পা “AS পা উস او و‎ উর তার م‎ লাজ 


আমার ও তোমাদের یت‎ পদ্ধতি ভিন্ন ۰: ۱ আমি তোমাদের মত ইবাদত করতে 
পারি না এবং বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত তোমরাও আমার ইবাদত করতে পার না। 
এভাবে প্রথম জায়গায় উপাস্যদের বিভিন্নতা এবং দ্বিতীয় জায়গায় ইবাদত-পদ্ধতির 
বিভিন্নতা বিধৃত হয়েছে। সার কথা এই যে, তোমাদের মধ্যে ও আমার মধ্যে উপাস্যের 
ক্ষেত্রেও অভিন্নতা নেই এবং ইবাদত পদ্ধতির ক্ষেত্রেও নেই। এভাবে পুনঃ পুনঃ উল্লেখের 
আপত্তি দূর হয়ে যায়। রসূনুল্লাহ্‌ (সা) ও মুসলমানদের ইবাদত-পদ্ধতি তাই, যা আল্লা- 
হর পক্ষ থেকে ওহীর মাধ্যমে বলে দেওয়া হয়েছে। আর মুশরিকদের, ইবাদত-পদ্ধতি 
স্বকপোলকল্সিত। 


ইবনে কাসীর এই তফসীরের পক্ষে বক্তব্য রাখতে যেয়ে বলেন ঃ$ “লা-ইলাহা 
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রস্লুল্লাহ* কলেমার অর্থও তাই হয় যে, আল্লাহ্‌ ছাড়া কোন 
উপাস্য নেই। ইবাদত-পদ্ধতি তাই গ্রহণযোগ্য, যা মুহাম্মদ রসূলুল্লাহ সো)-র মাধ্যমে 
আমাদের কাছে পৌছেছে। 
۰ ১১১-- 


৮৮২  তফসীরে মা"আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


প 8১১৯ AS‏ اہ 


oe প্রসঙ্গে ইবনে কাসীর বলেন £ এ‏ جو لكم د يئڪم و لى د ین 


বাক্যটি তেমনি যেমন অন্য আয়াতে আছে £ 
nS dre وم ج وړ ص و‎ পা مر ےو لثم‎ Pd 


১__আরও এক আয়াতে‏ ن ڪٺ ہم ک فقل ৪‏ عملی و لکم عملکم 


A টি A یم‎ BIT AI OPAL পা 


৩) ৮1 ৩১--এর সারমর্ম এই যে, ইবনে কাসীর ০-শব্দকে‏ و لکم | عما لکم 


ধর্মের ক্রিয়াকর্মের অর্থে নিয়েছেন এবং উদ্দেশ্য তাই যা বয়ানুল-কোরআনে আছে যে, 
প্রত্যেককে নিজ নিজ কর্মের প্রতিদান ও শাস্তি ভোগ করতে হবে। 
কোন কোন তফসীরবিদ বলেন, স্থান বিশেষে সব পুনরুল্লেখ আপত্তিকর নয়। 


GAS ASIA পাপ نج‎ 


অনেক স্থলে পুনরুল্লেখ ভাষার অলংকাররূপে গণ্য হয়। যেমন---1)-৯ ১৯1 ৮৭ ৩1 


টে‏ ی سر راہ 


ھ2 
আয়াতে তাই হয়েছে। এখানে পুনরুল্লেখের এক উদ্দেশ্য বিষয়-‏ |{ ان سع العسر پسرا۔ 


বস্তুর তাকীদ করা এবং দ্বিতীয় উদ্দেশ্য একাধিক বাক্যে খণ্ডন করা। কারণ, তারা শাস্তি 
চুক্তির প্রস্তাবও একাধিকবার করেছেন।---( ইবনে কাসীর ) 


কাফিরদের সাথে শান্তি চুক্তির কতক প্রকার বৈধ ও কতক প্রকার অবৈধ ঃ 
আলোচ্য সূরায় কাফিরদের প্রস্তাবিত শান্তি চুক্তির কতক প্রকার সম্পূর্ণ খণ্ডন করে সম্পর্ক- 


سے ا 


ছেদ ঘোষণা করা হয়েছে। কিন্তু স্বয়ং কোরআন পাকে একথাও আছে যে, 192 ان‎ 


88 ا کی 


কাফিররা সন্ধি করতে চাইলে তোমরাও সন্ধি কর।‏ > للسلم نا جنم لھا 


মদীনায় হিজরত করার পর রসূলুলাহ (সা)ও ইহুদীদের সাথে শাস্তি চুক্তি সম্পাদন 
করেছিলেন। তাহ ক্ষোন কোন তফসীরবিদ সূরা e মনস্খ ও রহিত সাব্যস্ত 


ASIA‏ م 


করেছেন এবং এর বড় কারণ دینکم ولی دیس‎ ১৫) আয়াতখানি কেননা, 


ص Ag‏ و و ۸ 


| এটা বাহ্যত জিহাদের আদেশের বিপরীত। কিন্তু শুদ্ধ কথা এই যে, ل ینکم‎ ৮০১ 


-এর অর্থ এরূপ নয় যে, কুফর করার অনুমতি অথবা কুফরে বহাল থাকার নিশ্চয়তা দেওয়া 
হয়েছে বরং এর সারমর্ম হল “যেমন কর্ম তেমন ফল'। 'শনগব অধিকাংশ তফসীর- 
বিদের মতে সুরাটি রহিত নয়। যে ধরনের শান্তি চুক্তি ।..+দ্ধ করার জন্য সূরা অবতীর্ণ 


স্রা 7 | | ৮৮৩ 


ص پر ASH‏ 


হয়েছিল, তা সে সময়েও নিষিদ্ধ ছিল এবং আজও নিষিদ্ধ রয়েছে। فا ن جنھوا‎ 


আয়াত দ্বারা এবং রস্লুলাহ্‌ সো)-র চুক্তি দ্বারা সে শান্তি চুক্তির অনুমতি বা বৈধতা 
জানা যায়, তা সে সময় যেমন বৈধ ছিল, আজও তেমনি বৈধ আছে। বৈধতা ও অবৈধ- 
তার আসল ক্ষারণ হচ্ছে স্থান-কাল পাত্র এবং সন্ধির শর্তাবলী। এক হাদীসে রসূলুল্লাহ 


| ل صلعا | حل حرا ما | و حرم حلا لا (সা)-এর ফয়সালা দিতে যেয়ে বলেছেনঃ‏ 


অর্থাৎ সেই সন্ধি অবৈধ, যা কোন হারামকে হালাল অথবা হালালকে 531 
এখন চিন্তা করুন, কাফিরদের প্রস্তাবিত চুক্তি মেনে নিলে শিরক করা জরুরী হয়ে পড়ে । 
কাজেই সূরা কাফিরূন এ ধরনের সন্ধি নিষিদ্ধ করেছে। পক্ষান্তরে ইহুদীদের সাথে সম্পা- 
দিত চুক্তিতে ইসলামের মূলনীতি বিরুদ্ধ কোন বিষয় ছিল না। উদারতা, সদ্ব্যবহার ও 
শান্তি অন্বেষায় ইসলামের সাথে কোন ধর্মের তুলনা হয় না। কিন্তু শান্তি চুক্তি মানবিক 
অধিকারের ব্যাপারে হয়ে থাকে--আল্লাহর আইন ও ধর্মের মূলনীতিতে কোন প্রকার দর 
কষাকষির অবকাশ নেই। 


سورة النصر 
মদীনায় অবতীর্ণ, ৩ আয়াত‏ 


oT 


مساو امن لین 

















کے 2৬৫৫ ২‏ 8 ۶7ک 
SLL Bin FC GS‏ کڑا گا ے 


পরম করুণাময় ও অসীম দক্মালু আল্লাহ্র নামে শুরু 


(১) যখন আসবে আল্লাহ্র সাহায্য ও বিজয় (২) এবং আপনি মানুষকে দলে 
দলে আল্লাহ্‌র দীনে প্রবেশ করতে দেখবেন, (৩) তখন আপনি আপনার পালনকতার 
পবিভ্রতা বর্ণনা করুন এবং তার কাছে ুন্সা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী । 


তফলীরের সার-সংক্ষেপ 

[ হে মুহাম্মদ সো)। যখন আল্লাহ্‌র সাহায্য এবং (মক্কা) বিজয় ( তার সমস্ত 
লক্ষণসহ) সমাগত হলো এবং (এ বিজয়ের ফলশ্ুতিগুলো হচ্ছে ) আপনি লোকজনকে 
আল্লাহ্র দীনে (ইসলামে ) দলে দলে যোগদান করতে দেখবেন, তখন (বুঝবেন যে, 
দুনিয়াতে আপনার আগমনের উদ্দেশ্য আল্লাহর দীনের পরিপূর্ণতা বিধান পর্ণ হয়েছে। 
এখন আপনার আখিরাতে যান্গার সময় নিকটবর্তা, সে জন্য প্রস্তুতি গ্রহণ করুন এবং) 
আপনার পালনকর্তার তসবীহ ও প্রশংসা ল্ীর্তন করতে থাকুন এবং তাঁর নিকট ক্ষমার 
আকুতি ব্যক্ত করতে থাকুন। (অর্থাৎ জীবনে যেসব ছোট-খাটো ব্যতিক্রমী আচরণ অনিচ্ছা- 
রুতভাবেও প্রকাশ পেয়েছে, সেগুলো থেকেও ক্ষমা প্রার্থানা করুন ا(‎ তিনি সর্বশ্রেষ্ঠ 
তওবা 0 ۱ : 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

এ সূরা সর্বসম্মতিক্রমে মদীনায় অবতীর্ণ এবং এর অপর নাম সূরা “তাওদী?। 
‘তাওদী’ শব্দের অর্থ বিদায় করা । এ সূরায় রসুলে করীম সো)-এর ওফাত নিকটবতী হওয়ার 
ইঙ্গিত আছে বিধায় এর নাম “তাওদী” হয়েছে। ) 


সূরা নছর | ৮৮৫ 


কোরজান পাকের সর্বশেষ সুরা ও সর্বশেষ আয়াত £ হযরত ইবনে আব্বাস রো) 
থেকে বণিত আছে যে, সুরা নছর কোরআনের সর্বশেষ সূরা । অর্থাৎ এরপর কোন সম্পূর্ণ 
সরা অবতীর্ণ হয়নি। কতক রেওয়ায়েতে কোন কোন আয়াত নাযিল হওয়ার যে কথা 
আছে, তা এর পরিপন্থী নয়। সূরা ফাতেহাকে এই অর্থেই কোরআনের সর্বপ্রথম সূরা 
বলা হয়। অর্থাৎ সম্পূর্ণ স্রারূপে স্রা ফাতেহাই সবপ্রথম নাযিল হয়েছে। সুতরাং সূরা 
আ'লাক, মুদ্দাসসির ইত্যাদির কোন কোন আয়াত পূবে নাযিল হলে তা এর 93۶51 ۱ 

- হযরত ইবনে ওমর (রা) বলেন ঃ সুরা নছর বিদায় হজ্জে অবতীর্ণ হয়েছে। 


I RAN 2A RNS‏ ہوم 23۸ھ 


এরপর (৩ د‎ ৮9 ০০৩৮1 (8%)1-আয়াত অবতীর্ণ হয়। অতঃপর রসুলুন্ধাহ (সা) 


মান্র আশি দিন জীবিত ছিলেন। রসূলুল্লাহ (সা)-র জীবনের যখন মাত্র পঞ্চাশ দিন 
বাকী ছিল, তখন কামালার আয়াত অবতীর্ণ হয়। অতঃপর পঁয়ত্রিশ দিন বাকী থাকার 


a IA AS IAA UW BAS “ASI ale 


সময় چاء کم رسول من | نفسکم عز پز عليک الخ‎ ১৪)---আয়াত অবতীর্ণ হয় এবং 


পা محر پر‎ AS © ne AIS 


একুশ দিন বাকী থাকার সময় all, ثقوا یو ما ثر جعو ن فیک‎ | |__আয়াত অবতীর্ণ 


হয়।---(কুরতূবী ) 
এ ব্যাপারে সকলেই একমত যে, প্রথম আয়াতে বিজয় বলে মক্কা বিজয় বোঝানো 
হয়েছে, তবে স্রাটি মক্কা বিজয়ের পূর্বে নাযিল হয়েছে, না পরে, এ বিষয়ে মতভেদ রয়েছে। 
ان اجاء‎ ভাষাদৃষ্টে পূর্বে অবতীর্ণ হয়েছে বলে বাহ্যত মনে হয়। রাহুল মা“আনীতে 
এর অনুকূলে একটি র্েওয়ায়েতও বর্ণিত আছে, যাতে বলা হয়েছে যে, খয়বর যুদ্ধ থেকে 
ফিরার পথে এ সূরাটি অবতীর্ণ হয়। খয়বর বিজয় যে مد‎ বিজয়ের পূর্বে হয়েছে তা 
সর্বজনবিদিত। রাহুল ম্া'আনীতে হযরত কাতাদাহ্‌ (রো)-র উক্তি উদ্ধৃত করা হয়েছে 
যে, এই সূরা অবতীর্ণ হওয়ার পর রসূলুল্লাহ্‌ (সা) দু'বছর জীবিত ছিলেন। যেসব রেও- 
য়ায়েত থেকে জানা যায় ঘে, সূরাটি মন্ধা বিজয়ের দিন অথবা বিদায় হজ্জে নাঘিল হয়েছে, 
সেগুলোর মর্মার্থ এরূপ হতে পারে যে, এস্থলে রসূলুল্লাহ সো) সুরাটি পাঠ করে থাকবেন। 
ফলে সবাই ধারণা করেছে যে, এটা এক্ষুণি নাযিল হয়েছে। 


একাধিক হাদীস ও সাহাবীর উক্তিতে আছে যে, এ সূরায় রসূলে করীম (সা)- 
এর ওফাত নিকটবতী হওয়ার প্রতি ইঙ্গিত আছে । বলা হয়েছে, আপনার দুনিয়াতে 
অবস্থান করার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে। অতএব, আপনি তসবীহ্‌ ও ইস্তেগফারে মনো- 
নিবেশ করুন । মুকাতিল প্রে)-এর রেওয়ায়েতে আছে রস্লুলাহ্‌ (সা) সাহাবায়ে কিরামের 
এক সমাবেশে সূরাটি তিলাওয়াত করলে সবাই আনন্দিত হলেন যে, এতে মক্কা বিজয়ের 
সুসংবাদ আছে। কিন্ত হযরত ইবনে আব্বাস (রা) স্রাটি শুনে ক্রন্দন করতে লাগলেন। 
রসুলুল্লাহ (সা) ক্রন্দনের কারণ জিজেস করলে তিনি বললেনঃ এতে আপনার ওফাতের 
সংবাদ লুক্ধায়িত আছে। অতঃপর রসূলুল্লাহ, (সা)ও এর সত্যতা স্বীকার করলেন। 


৮৮৬ তফসীরে মা“আরেফুল-কোরআন | অষ্টম খণ্ড 


বুখারী হযরত ইবনে আব্বাস রো) থেকে তাই রেওয়ায়েত করেছেন। তাতে আরও 
. আছে যে, হযরত উমর রো) একথা শুনে বললেন $ এ সুরার মর্ম থেকে আমিও তাই 
বুঝি ।---€(ঝুরতুবী) 


OA শা গাগা حبص‎ 


০৯ 1).১- মন্কা বিজয়ের পূর্বে এমন লোকদের সংখ্যাও প্রচুর ছিল,‏ القاس 


যারা রসূলুল্লাহ্‌ সো)-র রিসালত ও ইসলামের সত্যতা সম্পর্কে নিশ্চিত বিশ্বাসের কাছা- 
কাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু কোরায়শদের ভয়ে অথবা কোন ইতস্ততার কারণে তারা 
ইসলাম গ্রহণ করা থেকে বিরত ছিল। মক্কা বিজয় তাদের সেই বাধা দূর করে দেয়। 
সেমতে তারা দলে দলে ইসলামে প্রবেশ করতে শুরু করে। ইয়ামেন থেকে সাত'শ 
ব্যক্তি ইসলাম গ্রহণ করে পথিমধ্যে আযান দিতে দিতে ও কোরআন পাঠ করতে করতে 
মদীনায় উপস্থিত হয়। সাধারণ আরবরাও এমনিভাবে দলে দলে ইসলামে দাখিল হয়। 

মৃত্যু নিকটবর্তী মনে হলে বেশী পরিমাণে তসবীহ ও ইস্তেগফার করা উচিত £ 


3 APA مہ‎ ee We A A ن‎ 


5 بعمد ر پک وا ستغغر‎ €৯১-হযরত আয়েশা রো) বলেন £ এই সুরা নাধিল হওয়ার 


পট 00৮ سے مین‎ 


পর রসূলুল্লাহ্‌ (সো) প্রত্যেক নামাযের পর এই দোয়া পাঠ করতেন ঃ 6৪) ৮ سیکا‎ 


۸ س ایم‎ রগ 


258 11৪১1 ک‎ ১০০১--বেখারী) 


হযরত উম্মে সালমা (রা) বলেনঃ এই সূরা নাযিল হওয়ার পর তিনি উঠা- 


AA পি سے‎ “AY 


৬ 
বসা, চলাফেরা তথা সর্বাবস্থায় এই দোয়া পাঠ করতেন £ 5 سبحا ر الله 2 بدمد‎ 


۱ a" سے‎ 


ভিটে পালা তা * তা নিশা‏ ال 


তিনি বলতেন$ঃ আমাকে এর আদেশ করা ۱‏ اسنغغر آلله ০5015‏ اود 


অতঃপর প্রমাণস্বরাপ 5 তিলাওয়াত করতেন। 

হযরত আবু হুরায়রা রো) বলেন $ এই সূরা নাঘিল হওয়ার পর রসূলুল্লাহ সো) 
আপ্রাণ চেস্টা সহকারে ইবাদতে মনোনিবেশ করেন। ফলে তাঁর পদযুগল ফুলে যায় ।-- 
(কুরতুবী ) | 


سرر: | للهب 
সরা লাহাব‏ 
মক্কায় অবতীর্ণ, ৫ আয়াত‏ 


لوالو الس الک 
کک ےر کو کے er r U Ob LA‏ 
৮4:০৫ রর রে Ie‏ س 


এ‏ م 


৩৮৯ ف‎ ০ $628 53100 
نو‎ 5 নি 


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু 
(১) আব লাহাবের হস্তদ্বয় ধবংস হোক এবং ধ্বংস হোক সে নিজে, (২) কোন 
কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে। (9) সত্বরই সে প্রবেশ করবে 
লেলিহান অগ্নিতে (8) এবং তার স্ত্রীও ''''"'''' যে ইন্ধন বহন করে, (৫) তার গলদেশে 
۷57۲۲7 1 ۱ | 








তফদীরের সার-সংক্ষেপ 


আব্‌ লাহাবের হত্তদ্বয় ধ্বংস হোক এবং সে নিজে বরবাদ হোক। তার ধন- 
সম্পদ ও উপার্জন তার কোন ল্গাজে আসেনি । (ধনসম্পদ মানে আসল পূজি এবং 
উপার্জন মানে মুনাফা । উদ্দেশ্য এই যে, কোন কিছুই তাকে ধ্বংসের কবল থেকে বাঁচাতে 
পারবে না। এ হচ্ছে তার দুনিয়ার অবস্থা। আর পরকালে) সত্বরই € অর্থাৎ মৃত্যুর 
পরই ) সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে এবং তার স্ত্রীও---যে ইন্ধন বহন করে আনে, 
[ অর্থাৎ কন্টকপর্ণ ইন্ধন, যা সে রসূলুল্লাহ (সা)-র পথে পৃতে রাখত, যাতে তিনি কষ্ট 
পান। জাহান্নামে প্রবেশ করার পর] তার গলদেশে (জাহান্নামের শিকল ও বেড়ী হবে, 
যেন সেটা) হবে এক খর্জুরের রশি ( শক্ত মজবুত হওয়ার ব্যাপারে তুলনা করা 
হয়েছে )। ۱ 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


আবূ লাহাবের আসল নাম ছিল আবদুল ওষ্যা। সেছিল 0157 5 
অন্যতম সন্তান। গৌড়বর্ণের কারণে তার ডাক নাম হয়ে যায় আবু লাহাব। কোরআন 


৮৮৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


পাক তার আসল নাম বজন করেছে । কারণ, সেটা মুশরিকসুলভ। এছাড়া আবু লাহাব 
ডাক নামের মধ্যে জাহান্নামের সাথে বেশ মিলও রয়েছে। সে রসূলুল্লাহ (সা)-র কটর 
শত, ও ইসলামের ঘোরবিরোধী ছিল। সে নানাভাবে রসূলুল্লাহ, সো)-কে কষ্ট দেওয়ার 
প্রয়াস পেত। তিনি যখন মানুষকে ঈমানের দাওয়াত দিতেন, তখন সে সাথে সাথে যেয়ে 
তাঁকে মিথ্যাবাদী বলে প্রচার করত ।---(ইবনে কাসীর ) 


A و عو ھی اھ جیا‎ A AL 


শানে-নুযূল ঃ বুখারী ও মুসলিমে বর্ণিত আছে : وان ر مشیر تی الا قر بھن‎ 


আয়াতখানি অবতীর্ণ হলে রসূলুল্লাহ (সা) সাফা পর্বতে আরোহণ করে কোরায়শ গোত্রের 
উদ্দেশে ৬৮৩০ & বলে অথবা আবদে মানাফ ও আবদুল মোত্তালিব ইত্যাদি নাম 


সহকারে ডাক দিলেন। (এভাবে ডাক দেওয়া তখন আরবে বিপদাশংকার লক্ষণ রূপে 
বিবেচিত হত)। ডাক শুনে কোরায়শ গোত্র পর্বতের পাদদেশে একনভ্রিত হল। রসূলুল্লাহ্‌ সো) 
বললেনঃ যদি আমি বলি যে, একটি শন্তুদল ক্রমশই এগিয়ে আসছে এবং সকাল বিকাল 
যে কোন সময় তোমাদের উপর ঝাঁপিরে পড়বে, তবে তোমরা আমার কথা বিশ্বাস করবে 
কি? সবাই একবাক্যে বলে উল $ হ্যা, অবশ্যই বিশ্বাস করব। অতঃপর তিনি বললেন ঃ 
আমি (শিরক ও কুফরের কারণে আল্লাহ্‌র পক্ষ থেকে নির্ধারিত) এক ভীষণ আযাব 


সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছি। একথা শুনে আবু লাহাব বললঃ ৮ لہا‎ 
৩০০২ 1১৪)1---ধ্বংস হও তুমি, এজন্যই কি আমাদেরকে একত্র করেছ? অতঃপর 


সে রসূলুল্লাহ সো)-কে পাথর মারতে উদ্যত হল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা লাহাব 
অবতীর্ণ হয়। 


৮00 পট পর চি তা তালা سے بلا وړ‎ 


শব্দের আসল অর্থ হাত । মানুষের সব‏ ید-تبت يدا بی لهب و ذب 


কাজে হাতের প্রভাবই বেশী, তাই কোন ব্যক্তির সত্তাকে হাত বলেই ব্যক্ত করে দেওয়া 
পারার নে পপ পপ 


হয়; যেমন কোরআনে ہما قد ست بداک‎ বলা হয়েছে । হযরত ইবনে- 


আব্বাস (রা) বর্ণনা করেন, আবু লাহাব একদিন বলতে লাগল $ মুহাম্মদ বলে যে, মৃত্যুর পর 
অমুক অমুক কাজ হবে। এরপর সে তার হাতের দিকে ইশারা করে বলল ঃ এই হাতে 
সেগুলোর মধ্য থেকে একটিও আসেনি। অতঃপর সে তার হাতকে লক্ষ্য করে বলল ঃ 
لها لکما مااری فپکما یا سما قال سحمد‎ অর্থাৎ তোমরা ধ্বংস হও। 
মহাম্মদ যেসব বিষয় সংঘটিত হওয়ার কথা বলে আমি সেগুলোর মধ্যে একটিও তোমাদের 
মধ্যে দেখি না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআন আবূ লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক 
বলেছে । | 
ی_نباب‎ অর্থ ধ্বংস ও বরবাদ হওয়া। আয়াতে বদ-দোয়ার অর্থে بت‎ 


বলা হয়েছে। অর্থাৎ আবু লাহাব ধ্বংস হোক । দ্বিতীয় বাক্যে -৮৮১-এ বদ-দোয়া 


সূরা লাহাব | 0. ৮৮৯ 


কবুল হওয়ার খবর দেওয়া হয়েছে যে, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। মুসলমানদের 
ক্রোধ দমনের উদ্দেশ্যে বদ-দোয়ার বাক্য ব্যবহার করা হয়েছে। কারণ, আবু লাহাব 


যখন রসূলুল্লাহ সো)-কে ৮75 বলেছিল, তখন মুসলমানদের আন্তরিক ইচ্ছা ছিল যে, 


তারা তাদের জন্য বদ-দোয়া করবে। আল্লাহ্‌ তা'আলা যেন তাদের মনের কথা নিজেই 
বলে দিলেন। সাথে সাথে এ খবরও দিয়ে দিলেন যে, এ বদ-দোয়ার ফলে সে ধ্বংসও হয়ে 
গেছে। আবু লাহাবের ধ্বংসপ্রাপ্তির এই পূর্ব সংবাদের প্রভাবে বদর যুদ্ধের সাত দিন 
পর তার গলায় প্লেগের ফৌড়া দেখা দেয়। সংক্রমণের ভয়ে পরিবারের লোকেরা তাক্ষে 
বিজন জায়গায় ছেড়ে আসে। শেষ পর্যন্ত এই অসহায় অবস্থায়ই তার মৃত্যু ঘটে। তিন 
দিন পর্যন্ত তার মৃতদেহ কেউ স্পর্শ করেনি। পচতে শুরু করলে চাকর-বাকরদের দ্বারা 
মাটিতে প্‌তে ফেলা হয় ।---( বয়ানুল কোরআন ) 


EAT lac ৩ ۱‏ حر ڑل جج سر ہے ہے سے we‏ 


৮৩ ---তফসীরের সার-সংক্ষেপে এ ৮ -এর‏ { غفی عند ما ل و ما کسب 


অর্থ করা হয়েছে ধনসম্পদ দ্বারা অর্জিত মুনাফা ইত্যাদি। এর অর্থ সন্তান-সন্ততিও হতে 
পারে। কেননা সন্তান-সন্ততিকেও মানুষের উপার্জন বলা হয়। হযরত আয়েশা রো) বলেন 8 


৮1 ও 1 অর্থাৎ মানুষ‏ ما !کل الرجل من کسبه وآن و لده من کسبه 


যা খায়, তন্মধ্যে তার উপার্জিত বস্তই সর্বাধিক হালাল ও পবিত্র এবং তার সন্তান- 
সন্ততিও তার উপাজিত বস্তুর মধ্যে দাখিল। অর্থাৎ সন্তানের 5۶1 খাওয়াও নিজের 
উপার্জন খাওয়ারই নামান্তর ।---€( কুরতুবী ) একারণে কয়েকজন তফসীরবিদ এস্থলে 


গর ভারি تح‎ আগ 


এ ৮০ -এর অর্থ করেছেন সন্তান-সন্ততি। আল্লাহ্‌ তা'আলা আবু লাহাবকে যেমন 


দিয়েছিলেন অগাধ ধনসম্পদ, তেমনি দিয়েছিলেন অনেক সন্তান-সন্ততি । অকরুতক্ততার 
কারণে AF বস্তই তার গর্ব, অহমিকা ও শাস্তির কারণ হয়ে যায় । হযরত ইবনে 
আব্বাস রো) বলেনঃ রসূলুল্লাহ (সো) যখন স্বগোন্ত্রকে আল্লাহ্‌র আযাব সম্পর্কে সতর্ক 
করেন. তখন আবূ লাহাব একথাও বলেছিল, আমার এই ভ্রাতুশ্পুত্রের কথা যদি সত্যই 
হয়ে যায়, তবে আমার কাছে ঢের অর্থবল ও লোকবল আছে। আমি এগুলোর বিনিময়ে 
আত্মরক্ষা করব । এর প্রেক্ষাপটে আলোচ্য আয়াতখানি অবতীর্ণ হয়। অর্থাৎ আল্লাহ্‌র 
আযাব যখন তাকে পাকড়াও করল, তখন ধনসম্পদ ও সন্তান-সন্ততি তার কোন কাজে 
আসল না। অতঃপর পরকালের অবস্থা বর্ণিত হয়েছেঃ 


Ae م رر ص ہے‎ inate 


৩ 151৬ ০৯৪৯ ---অৰ্থাৎ কিয়ামতে অথবা মৃত্যুর পর কবরেই সে‏ لهب 
مم 


এক লেলিহান অগ্নিতে প্রবেশ করবে । তার নামের সাথে মিল রেখে অগ্নির বিশেষণ 


বলার মধ্যে বিশেষ অলংকার রয়েছে।‏ زان لهب 
১১২--- ۱‏ 


৮৯০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


AA পা 0 শা م ۸ر مرکا‎ 


৪১৬ 807শ5-_--আবু লাহাবের ন্যায় তার স্ত্রীও রসূলুল্লাহ সো)-‏ الحطب 


এর প্রতি বিদ্বেষ ভাবাপন্ন ছিল। সে এ ব্যাপারে তার স্বামীকে সাহায্য করত। সে ছিল 
আবু সুফিয়ানের ভগিনী ও হরব ইবনে উমাইয়ার কন্যা । তাকে উম্মে-জামীল বলা 


হত। আয়াতে ব্যক্ত করা হয়েছে যে, এই হতভাগীনিও তার স্বামীর সাথে জাহান্নামে ۲ 


প্রবেশ করবে। তার অবস্থা বর্ণনা প্রসঙ্গে ০১] ৪০০৯: বলা হয়েছে । এর 
শাব্দিক অর্থ শ্ক্ষকাঠ বহনকারিণী। আরবের বাক-পদ্ধতিতে পশ্চাতে নিন্দাকারীকে $১৬৯ 


) ۷71155 ( বলা হত। শুষ্ক কাঠ একত্ৰ করে যেমন কেউ অগ্নি সংযোগের ব্যবস্থা 
করে, পরোক্ষে নিন্দাকার্যটিও তেমনি । এর মাধ্যমে সে ব্যক্তিবর্গ ও পরিবারের মধ্যে 
আগুন জ্বালিয়ে দেয়। রসূলুল্লাহ্‌ সো) ও সাহাবায়ে কিরামকে কষ্ট দেওয়ার জন্য আবু 
লাহাব পত্রী পরোক্ষে নিন্দাকার্যের সাথেও জড়িত ছিল। হযরত ইবনে আব্বাস রো) 


ইকরিমা ও মুজাহিদ €র) প্রমুখ তফসীরবিদ এখানে حمالة الحطب‎ -এর এ 


তফসীরই করেছেন। অপরপক্ষে ইবনে যায়েদ ও যাহহাক রে) প্রমুখ তফসীরবিদ 
একে আক্ষরিক অর্থেই রেখেছেন এবং কারণ এই বর্ণনা করেছেন যে, এই নারী বন 
থেকে কণ্টকযুক্ত লাকড়ি চয়ন করে আনত এবং রসূলুল্লাহ সো)-কে কম্ট দেওয়ার জন্য 


তাঁর পথে বিছিয়ে রাখত । ١ তার এই নীচ ও হীন কাণ্ডকে কোরআন /لحطب‎ LS 


বলে ব্যক্ত করেছে ।---(কুরতুবী, ইবনে কাসীর) কেউ কেউ বলেন যে,তার এই অবস্তাটি 
জাহান্নামে হবে। সে জাহান্নামে TEN ইত্যাদি বক্ষ থেকে লাকড়ি এনে জাহান্নামে তার 
স্বামীর উপর নিক্ষেপ করবে, যাতে অগ্নি আরও প্রস্লিত হয়ে উঠে, যেমন দুনিয়াতেও সে 
স্বামীকে সাহায্য করে তার কুফর ও জুলুম বাড়িয়ে দিত।--€(ইবনে কাসীর ) 


পরোক্ষে নিন্দাকা্য মহাপাপ $ রসূলে করীম (সা) বলেন ঃ জান্নাতে পরোক্ষে 
নিন্দাকারী প্রবেশ করবে না। ফুযায়েল ইবনে আয়া রে) বলেনঃ তিনটি কাজ, 
মানুষের সমস্ত সৎকর্ম বরবাদ করে দেয়, রোযাদারের রোযা এবং অযৃওয়ালার অযু নষ্ট 
করে দেয়---গীবত, পরোক্ষে নিন্দা এবং মিথ্যা ভাষণ। আতা ইবনে সায়েব রে) বলেনঃ 
আমি হযরত শা"বী রে)-র কাছে রসূলুল্লাহ (সা)-র এই হাদীস বর্ণনা করলাম £ 
১5308 ৯৮ 9 5 ১৩০৩ ৪ سا فک دم 2 و لا منتا‎ Kis ید خل‎ ৮--অর্থাৎ তিন 
প্রকার লোক জান্নাতে প্রবেশে করবে না---অন্যায় হত্যাকারী, যে এখানের কথা সেখানে 
নিয়ে যায় এবং যে ব্যবসায়ী সদের কারবার করে। অতঃপর আমি আশ্চর্যান্বিত হয়ে 

শা'বীকে জিজ্তেস করলাম £ হাদীসে কথা চালনাকারীকে হত্যাকারী ও সুদখোরের সম- 

তুলা কিরূপে করা হল? তিনি বললেন ঃ হ্যা, কথা চালনা করা এমন গুরুতর কাজ যে, 
এর কারণে অন্যায় হত্যা ও মাল ছিনতাইও হয়ে যায়।-_-(কুরতুবী) 


AO AW Iga তা ۸ 


শব্দটি সীন-এর উপর সাকিনযোগে ধাত।‏ مسد-فی جید جید ھا حہل سی مد 


সূরা লাহাব ৮৯১ 


অর্থ রশি পাকানো, রশি মজবুত করা এবং সীন-এর উপর যবরযোগে সর্বপ্রকার মজবুত 
রশিকে বলা হয় ।---(কামূস) কেউ কেউ আরবের অভ্যাস অনুযায়ী এর অনুবাদ করেছেন 
খর্জরের রশি। কিন্তু ব্যাপক অর্থের দিক দিয়ে হযরত ইবনে আব্বাস রো) অনুবাদ করেছেন 
লোহার তার পাকানো মোটা দড়ি। জাহান্নামে তার গলায় লোহার তার পাকানো বেড়ী 
পরানো হবে। হযরত মুজাহিদ (র)ও তাই তফসীর করেছেন।---(মাযহারা) 


শা'বী, মুকালিত €র) প্রমুখ তফসীরবিদ একেও দুনিয়ার অবস্থা ধরে নিয়ে অর্থ 
করেছেন খর্জরের রশি। তাঁরা বলেনঃ আবু লাহাব ও তার স্ত্রী ধনাঢ্য এবং গোত্রের 
সরদাররূপে গণ্য হত । কিন্তু তার স্ত্রী হীনমন্যতা ও কৃপণতার কারণে বন থেকে কাঠ সংগ্রহ 
করে বোঝা তৈরী করত এবং বোঝার রশি তার গলায় বেঁধে রাখত, যাতে বোঝা মাথা থেকে 
পড়ে না যায়। একদিন সে মাথায় বোঝা এবং গলায় দড়ি বাঁধা অবস্থায় ক্লান্ত-অবসন্ন হয়ে 
মাটিতে লুটিয়ে পড়ে । ফলে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এই তফসীর অনুযায়ী 
এটা হবে তার অশুভ পরিণতি ও নীচতার বর্ণনা ।--(মাযহারী) কিন্তু আবূ লাহাবের 
পরিবারের পক্ষে বিশেষত তার স্ত্রীর পক্ষে এরূপ করা সুদূর পরাহত ছিল। তাই অধিকাংশ 
তফসীরবিদ প্রথম তফসীরই পছন্দ করেছেন। 


ی 
সৱ! ইখলাস‏ 
মক্কায় অবতীর্ণ ঃ ৪ আয়াত ॥‏ 
سس ت7 
2৮৬৩‏ الطَمَلُ ليلد ه دَلم بو ولم يكن 
নি 1255 4)‏ 


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু 


(১) বলুন, তিনি আল্লাহ, এক, (২) আল্লাহ অমুখাপেক্ষী, (৩) তিনি কাউকে 
জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি (8) এবং তার সমতুল্য কেউ নেই। 








2 2 
te 
২ 











তফসীরের সার-সংক্ষেপ 


(সুরাটি অবতরণের হেতু এই যে, একবার মুশরিকরা রসূলুল্লাহ সো)-কে আল্লাহ্‌র 
গুণাবলী ও বংশ পরিচয় জিক্তেস করেছিল। আল্লাহ্‌ এ সূরা নাযিল করে তার জওয়াব 
দিয়েছেন )। আপনি (তাদেরকে ) বলে দিন ঃ তিনি (অর্থাৎ আল্লাহর সম্ভা ও গুণে) এক, 
(সম্ভার গুণ এই যে, তিনি স্থয়ন্ত অর্থাৎ চিরক্ষকাল থেকে আছেন ও চিরকাল থা | 
সিফতের গুণ এই যে, তার জান, কুদরত ইত্যাদি চিরন্তর ও সর্বব্যাপী )। আল্লাহ্‌ অমুখা- 
পেক্ষী (অর্থাৎ তিনি কারও মুখাপেক্ষী নন এবং সবাই তার মুখাপেক্ষী )। তার সন্তান 
নেই এবং তিনি কারও সন্তান নন এবং তাঁর সমতুল্য কেউ নেই। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


শানে-নুযূল 8 তিরমিযী, হাকিম প্রমুখের রেওয়ায়েতে আছে মুশরিকরা রসূলুল্লাহ্‌ 
(সা)-কে আল্লাহ্‌ তাআলার বংশ পরিচয় জিজ্তেস করেছিল, যার জওয়াবে এই সূরা নামিল 
হয়। অন্য এক রেওয়ায়েতে আছে যে, মদীনার ইহুদীরা এ প্রশ্ন করেছিল। এ কারণে 
যাহহাক রে) প্রমুখ তফসীরবিদের মতে সুরাটি মদীনায় অবতীর্ণ ।---৫কুরতুবী) 


কোন কোন রেওয়ায়েতে আছে যে, মুশরিকরা আরও প্রশ্ন করেছিল---আল্লাহ্‌ 
তা“আলা কিসের তৈরী, স্বর্ণ-রৌপ্য অথবা অন্য কিছুর £ এর জওয়াবে সূরা অবতীর্ণ 
হয়েছে। 


সরা ইখলাস | ৮৯৩ 


স্রার ফঘীলত £ হযরত আনাস (রা) থেকে বর্ণিত আছে, জনৈক ব্যক্তি রস্লুল্লাহ্‌ 
(সা)-র কাছে এসে আরয করল $ আমি এই সুরাটি খুব ভালবাসি । তিনি বললেন £ এর 
ভালবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে ।---( ইবনে কাসীর ) | 

হযরত আবু হুরায়রা (রা) বর্ণনা করেন, একবার রসূলুল্লাহ সো) বললেন £ 
তোমরা সবাই একত্রিত হয়ে যাও। আমি তোমাদেরকে কোরআনের এক-তৃতীয়াংশ 
সুনাব। অতঃপর যাদের পক্ষে সম্ভব ছিল, তারা একত্রিত হয়ে গেলে তিনি আগমন 
করলেন এবং সূরা ইখলাস পাঠ করে শুনালেন। তিনি আরও বললেন ঃ AF 5 
কোরআনের এক্-তৃতীয়াংশের সমান !---( মুসলিম, তিরমিযী) আবূ দাউদ, তিরমিযী 
ও নাসায়ীর এক দীর্ঘ রেওয়ায়েতে TITAS (সা) বলেন $ যে af সকাল-বিক্ষাল 
সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করে তা তাকে বালা-মুসীবত থেকে বাঁচিয়ে রাখার জন্য 
যথেষ্ট হয় ।---( ইবনে কাসীর ) 

ওকবা ইবনে আমের রো)-এর রেওয়ায়েতে রসূলুল্লাহ (সা) বলেন ঃ আমি তোমা- 
দেরফে এমন তিনটি সরা বলছি, যা তওরাত, ইজীল, যবুর, কোরআন সব কিতাবেই 
নাথিল হয়েছে। রান্রিতে তোমরা ততক্ষণ নিদ্রা যেয়ো না, যতক্ষণ সূরা ইখলাস, ফালাক 
ও নাস না পাঠ কর। ওকবা রো) বলেনঃ সেদিন থেকে আমি কখনও এই আমল 
ছাড়িনি।---(ইবনে কাসীর) 


1 ۱ و gre 3 #3 A‏ 
সো)-র রিসালতের‏ 5 74 ۳۵/5 ود قل هو الله | حد 


প্রতি ইঙ্গিত রয়েছে। এতে আল্লাহ্‌র পক্ষ থেকে মানুষকে পথ প্রদর্শনের আদেশ রয়েছে। 
‘আল্লাহ’ শব্দটি এমন এক সত্তার নাম, যিনি চিরকাল থেকে আছেন এবং চিরকাল 


থাকবেন। তিনি সর্বগুণের আধার ও সর্বদোষ থেকে পবিত্র । و -آحد‎ ১১ উভয়ের 
অর্থ এক । কিন্তু ১০ শব্দের অর্থে এটাও শামিল যে, তিনি কোন এক অথবা একাধিক 


উপাদান দ্বারা তৈরী নন, তাঁর মধ্যে একাধিকত্বের কোন সম্ভাবনা নেই এবং তিনি কারও 
তুল্য নন। এটা তাদের সেই প্রশ্নের জওয়াব, যাতে বলা হয়েছিল আল্লাহ্‌ কিসের তৈরী £ 


এই সংক্ষিপ্ত বাক্যে সত্তা ও গুণাবলী সম্পর্কিত সকল আলোচনা এসে গেছে এবং قل‎ 


শব্দের মধ্যে নবুয়তের কথা এসে গেছে। অথচ এসব আলোচনা বিরাটকায় পুস্তকে 
লিপিবদ্ধ করা হয়। 


১০81 টার 
صمد-ألله الصمن‎ শব্দের অর্থ সম্পকে তফসীরবিদগণের অনেক উক্তি আছে। 


তিবরানী এসব উক্তি উদ্ধত করে বলেনঃ এগুলো সবই নির্ভুল। এতে আমাদের 
পালনকর্তার গুণাবলীই ব্যক্ত হয়েছে। কিন্তু -১-এর আসল অর্থ সেই সস্তা, যীর 


কাছে মানুষ আপন অভাব ও প্রয়োজন পেশ করে এবং ধার সমান মহান কেউ নয়। 
সার কথা এই যে, সবাই তাঁর মুখাপেক্ষী, তিনি কারও মুখাপেক্ষী নন।---(ইবনে কাসীর ) 


৮৯৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥। অষ্টম খণ্ড 


AT AS AT A AL 


যারা আল্লাহ্‌র বংশ পরিচয় জিজ্তেস করেছিল, এটা‏ لم یلد ولم یو لد 


তাদের জওয়াব। সন্তান প্রজনন সৃষ্টির বৈশিষ্ট্য---অষ্টার নয়। অতএব, তিনি কারও 
সন্তান নন এবং তার কোন সন্তান নেই। 


এ পাতা 75580 مس مس رص ,رر‎ 
১৯115 یکن لک‎ ৮) 2 অর্থাৎ কেউ তাঁর সমতুল্য নয় এবং আকার- 
আকৃতিতে তার সাথে সামঞ্জস্য রাখে না। 


সূরা ইখলাসে তওহীদ শিরকের পূর্ণ বিরোধিতা আছে ঃ দুনিয়াতে তওহীদ অস্বী- 
কারকারী মুশরিকদের বিভিন্ন প্রকার বিদ্যমান আছে ঃ সূরা ইখলাস সর্বপ্রকার মুশরিক- 
সুলভ ধারণা খণ্ডন করে পূর্ণ তওহীদের সবক দিয়েছে। তওহীদ বিরোধীদের একদল 
স্বয়ং আল্লাহ্‌র অস্তিত্বই স্বীকার করে না, কেউ অস্তিত্ব স্বীকার করে, কিন্ত তাকে চিরন্তন 
মানে না এবং কেউ উভয় বিষয় মানে, কিন্তু গুণাবলীর পূর্ণতা 7 করে। কেউ কেউ 


সবই মানে, কিন্তু ইবাদতে অন্যকে শরীক করে। ১১] اله‎ বাক্যে সব ভ্রান্ত 
ধারণার খণ্ডন হয়ে গেছে। কতক লোক ইবাদতেও শরীক করে না, কিন্তু অন্যকে অভাব 
পূরণকারী ও কার্যনির্বাহী মনে صمد روج‎ শব্দে এই ধারণা বাতিল করা হয়েছে। যারা 
আল্লাহ্‌র সন্তান আছে বলে বিশ্বাস করে, তাদেরকে ১ لم‎ বলে জওয়াব দেওয়া হয়েছে। 


سو و 8 الفلق 
পরা 5‏ 


মদীনায় অবতীর্ণ 8 ৫ আয়াত ॥ 





2৯৯৯1৩৪৫১৮৭ 
sb ১5528 لفان ن من شمان و‎ % ১১2 قل‎ | 


ای 





বিঃ 


و 


1 2 ده مچ ات‎ ৬৪ রর | 
জালে E 2 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র নামে শুরু 
(১) বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পলানকর্তার, (২) তিনি যা সৃষ্টি 
করেছেন, তার অনিষ্ট থেকে, (৩) অন্ধকার রান্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়, 


(8) গ্রন্থিতে ফুৎকার দিয়ে যাদুকারিণীদের অনিষ্ট থেকে (৫) এবং হিংসুকের অনিষ্ট 
থেকে যখন সে হিংসা করে। 





তফসীরের সার-সংক্ষেপ 

(আল্লাহ্‌র কাছে আশ্রয় চাওয়া ও অপরকে তা শিক্ষা দওয়ার মূল উদ্দেশ্য তার উপর 
তাওয়াক্কুল তথা পুরোপুরি ভরসা করা ও ভরসা করার শিক্ষা দেওয়া। অতএব) আপনি 
(নিজে আশ্রয় চাওয়ার জন্য এবং অপরকে তা শিক্ষা দেওয়ার জন্য এরূপ) বলুন, আমি 
প্রভাতের মালিকের আশ্রয় গ্রহণ করছি সফল সৃন্টির অনিষ্ট থেকে, (বিশ্েত) অন্ধকার 
রানির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয়, রান্রিতে অনিষ্ট ও বিপদাপদের সম্ভাবনা 
বর্ণনাসাপেক্ষ নয় । গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে যাদুকারিণীদের অনিম্ট থেকে এবং হিংসুকের 
অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। [প্রথমে সমগ্র সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় গ্রহণের 
কথা উল্লেখ করার পর বিশেষ বিশেষ বস্তুর উল্লেখ সম্ভবত এজন্য করা হয়েছে যে, অধিকাংশ 
যাদু রান্ত্রিতেই সম্পন্ন করা হয়, যাতে কেউ জানতে না পারে এবং নির্বিঘ্ধে কাজ সমাধা করা 
যায়। কবচে ফুঁৎকারদান্্রী মহিলার উল্লেখ এজন্য করা হয়েছে যে, রসূলুল্লাহ্‌ সো)-র 


উপর এভাবেই যাদু করা হয়েছিল, তা কোন পুরুষে করে থাকুক অথবা নারীরা نفثا ن‎ 
-এর বিশেষ্য (/৮ 5৯০ ও হতে পারে, যাতে পুরুষ ও নারী উভয়েই শামিল আছে এবং 
নারীও এর বিশেষ্য হতে পারে। ইহুদীরা রসূলুল্লাহ্‌ (সা)-র উপর যে যাদু করেছিল, তার 


৮৯৬ তফসীরে মাণআরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


কারণ ছিল হিংসা । এভাবে যাদু সম্পক্িত 75155 থেকে আশ্রয় প্রার্থনা হয়ে গেল । 


ঝা রি কারস ن ع‎ A 


অবশিষ্ট অনিষ্ট ও বিপদাপদকে শামিল করার জন্য ا 8--من شر ما خلق‎ 


আয়াতে আল্লাহ্‌কে প্রভাতের মালিক বলা হয়েছে অথচ আল্লাহ্‌ সকাল-বিকাল সবকিছুরই 
পলানক্ষর্তা ও মালিক। এতে সম্ভবত ইঙ্গিত আছে যে, আল্লাহ্‌ তা'আলা রাত্রির অন্ধকার 
` RRR করে যেমন প্রভাতরশ্মি আনয়ন করেন, তেমনি তিনি ঘাদুরও বিলুপ্তি ঘটাতে 
পারেন ]। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


সূরা ফালাক ও পরবর্তী সূরা নাস একই সাথে একই ঘটনায় অবতীণ হয়েছে। 
হাফেয ইবনে কাইয়্যেম (র) উভয় সূরার তফসীর এক্ষত্রে লিখেছেন! তাতে বলেছেন 
যে, এ সরাদ্বয়ের উপকারিতা ও কল্যাণ অপরিসীম এবং মানুষের জন্য এ দুটি সূরার 
প্রয়োজন অত্যধিক। বদনজর এবং সমস্ত দৈহিক ও আত্মিক অনিষ্ট দ্র করায় এ স্রা- 
দয়ের কার্যকারিতা অনেক । সত্যি বলতে কি মানুষের জন্য শ্বাস-প্রশ্বাস, পানাহার ও 
পোশাকু-পরিচ্ছদ যতটুকু প্রয়োজনীয়, এ সূরাদ্বয় তার চেয়ে বেশি প্রয়োজনীয়। মসনদে 
আহমদে বণিত আছে, জনৈক ইহুদী রসূলুল্লাহ সো)-র উপর যাদু করেছিল। ফলে তিনি 
অসুস্থ হয়ে পড়েন। জিবরাঈল আগমন করে সংবাদ দিলেন মে, জনৈক ইহুদী খাদু করেছে 
এবং খে জিনিসে যাদু করা হয়েছে, তা অমুক কূপের মধ্যে অছে। রসূলুল্লাহ্‌ সো) লোক 
পাঠিয়ে সেই জিনিস কুপ থেকে উদ্ধার করে আনলেন । তাতে কয়েকটি গ্রন্থি 
ছিল। তিনি গ্রস্থিগুলো খুলে দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ সুস্থ হয়ে শয্যা ত্যাগ করেন। 
জিবরাঈল ইহুদীর নাম বলে দিয়েছিলেন এবং রসূলুল্লাহ, (সা) তাকে চিনতেন! কিন্তু 
ব্যক্তিগত ব্যাপারে কারও কাছ থেকে প্রতিশোধ নেওয়ার অভ্যাস তাঁর কোন দিনই ছিল না। 
তাই আজীবন এই ইহুদীকে কিছু বলেন নি এবং তার উপস্থিতিতে মুখমণ্ডলে কোনরূপ 
অভিযোগের চিহও প্রকাশ করেন নি। কপটবিশ্বাসী হওয়ার কারণে ইহুদী রীতিমত 
দরবারে হাযির হত। সহীহ্‌ বুখারীতে হযরত আয়েশা (রা) থেকে বণিত আছে, রসুলু- 
ল্লাহ্‌ (সা)-র উপর জনৈক ইহুদী যাদু করলে তার প্রভাবে তিনি মাঝে মাঝে দিশেহারা 
হয়ে পড়তেন এবং যে কাজটি করেন নি, তাও করেছেন বলে অনুভব করতেন। একদিন 
তিনি হযরত আয়েশা রো)-কে বললেন 8 আমার রোগটা কি আল্লাহ্‌ ۳5571 5 7 
বলে দিয়েছেন। وج‎ ( 2515 আমার কাছে আসল এবং একজন শিয্পরের কাছে ও 
অন্যজন পায়ের কাছে বসে গেল। শিয়রের কাছে উপবিষ্ট ব্যক্তি অন্যজনকে বলল £ 
তাঁর অসুখটা কি অন্যজন বলল £ ইনি যাদুগ্রস্ত। প্রথম ব্যক্তি জিক্তেস করল ঃ কে 
যাদু করল? উত্তর হল, ইহুদীদের মিত্র মুনাফিক লবীদ ইবনে আ’সাম যাদু ۶۱ 
আবার প্রশ্ন হল £ঃ কি বস্তুতে যাদু করেছে? উত্তর হল, একটি চিরুনীতে । আবার প্রশ্ন 
হল, চিরুনীটি কোথায় ? উত্তর হল, খেজুর ফলের ودره‎ ‘বরযরওয়ান’ কূপের 
একটি পাথরের নিচে লুকিয়ে রাখা হয়েছে। অতঃপর রসূলুল্লাহ (সা) সে কুপে গেলেন 
এবং বললেন $ স্বপ্নে আমাকে এই কুপই দেখানো হয়েছে। অতঃপর চিরুনীটি সেখান 


সুরা ফালাক ৮৯৭ 


থেকে বের করে আনলেন। হযরত আয়েশা রো) বললেন £ আপনি ঘোষণা করলেন 
না কেন (যে, অমুক ব্যস্তি আমার উপর যাদু করেছে)? রসূলুল্লাহ. সো) বললেন ঃ 
আল্লাহ্‌ তা'আলা আমাকে রোগ মুক্ত করেছেন। আমি কারও জন্য কম্টের কারণ হতে 
চাই না। (উদ্দেশ্য, একথা ঘোষণা করলে মুসলমানরা তাকে হত্যা করত অথবা কষ্ট 
দিত)। মসনদে আহমদের রেওয়ায়েতে আছে রসূলুল্লাহ সো)-র এই অসুখ ছয় মাস 
স্থায়ী হয়েছিল। কোন কোন রেওয়ায়েতে আরও আছে যে, কতক সাহাবায়ে কিরাম 
জানতে পেরেছিলেন যে, এ দুক্ষমের হোতা লবীদ ইবনে আ*সাম। তারা একদিন রসূলু- 
ল্লাহ্‌ সো)-র কাছে এসে আরয করলেন £ আমরা এই পাপিষ্ঠকে হত্যা করব না কেন £ 
তিনি তাদেরকে সেই উত্তর দিলেন, যা হযরত আয়েশা রো)-কে দিয়েছিলেন। ইমাম 
সা'লাবী রে)-র রেওয়ায়েতে আছে জনৈক বালক রসূলুল্লাহ (সো)-র কাজকর্ম করত। 
ইহুদী তার মাধ্যমে রসূলুল্লাহ (সা)-র চিরুনী হস্তগত করতে সক্ষম হয়। অতঃপর 
একটি তাঁতের তারে এগারটি গ্রন্থি লাগিয়ে প্রত্যেক গ্রন্থিতে একটি করে সুই সংযুক্ত করে। 
চিরুনীসহ সেই তার খেজুর ফলের আবরণীতে রেখে অতঃপর একটি কৃপের প্রস্তর- 
খণ্ডের নিচে রেখে দেওয়া হয়। আল্লাহ্‌ তা'আলা এগার আয়াতবিশিষ্ট এ দু”টি সূরা 
নাযিল করলেন। রসূলুল্লাহ (সা) প্রত্যেক গ্রন্থিতে এক আয়াত পাঠ করে তা খুলতে 
লাগলেন। গ্রন্থি খোলা সমাপ্ত হওয়ার সাথে সাথে তিনি অনুভব করলেন যেন একটি বোঝা 
নিজের উপর থেকে সরে গেছে ।---€(ইবনে কাসীর) 


যাদুগ্রস্ত হওয়া নবুয়তের পরিপন্থী নয় ঃ যারা যাদুর স্বরূপ সম্পকে অবগত নয়, 
তারা বিস্মিত হয় যে, আল্লাহ্‌র রসূলের উপর যাদু কিরূপে ক্রিয়াশীল .হতে পারে! যাদুর 
স্বরূপ ও তার বিশদ বিবরণ সূরা বাক্কারায় বণিত হয়েছে। এখানে এতটুকু জানা জরুরী 
যে, যাদুর ক্রিয়াও অগ্নি, পানি ইত্যাদি স্বাভাবিক কারণাদির ক্রিয়ার ন্যায় । অগ্নি দাহন 
করে অথবা উত্তপ্ত করে, পানি ঠাণ্ডা করে এবং কোন কোন কারণের পরিপ্রেক্ষিতে 
স্বর আসে! এগুলো সবই স্বাভাবিক ব্যাপার। পয়গম্বরগণ এগুলোর উধ্রে নন। যাদুর 
প্রতিক্রিয়াও এমনি ধরনের একটি ব্যাপার। কাজেই তাঁদের যাদুগ্রস্ত হওয়া অবান্তর নয়। 


সূরা ফালাক ও সূরা নাস-এর ফযীলত £ প্রত্যেক মু'মিনের বিশ্বাস এই যে, ইহকাল 
ও পরকালের সমস্ত লাভ-লোকসান আল্লাহ্‌ তা'আলার করায়ন্ত। তার ইচ্ছা ব্যতিরেকে 
কেউ কারও অণু পরিমাণ লাভ অথবা লোকসান করতে পারে না। অতএব, ইহকাল ও 
পরকালের সমস্ত বিপদাপদ থেকে নিরাপদ থাকার একমান্র উপায় হচ্ছে নিজেকে আল্লাহ্‌র 
আশ্রয়ে দিয়ে দেওয়া এবং কাজেকর্মে নিজেকে তাঁর আশ্রয়ে যাওয়ার যোগ্য করতে সচেষ্ট 
হওয়া। সুরা ফালাকে ইহলৌকিক বিপদাপদ থেকে আল্লাহ্‌র কাছে আশ্রয় চাওয়ার শিক্ষা 
আছে এবং সুরা নাসে পারলৌকিক বিপদাপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ্‌র আশ্রয় 
প্রার্থনা করা হয়েছে। নির্ভরযোগ্য হাদীসসমূহে উভয় সুরার অনেক ফযীলত ও বরকত 
বণিত আছে। সহীহ্‌ মুসলিমে ওকবা ইবনে আমের রো)-এর বণিত হাদীসে রসূলুল্লাহ 
(সা) বলেনঃ তোমরা লক্ষ্য করেছ কি, অদ্য রান্লিতে আল্লাহ্‌ তা'আলা আমার প্রতি এমন 


১১৩-- 


৮৯৮ তফসীরে মা‘আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


আয়াত নাধিল করেছেন, যার সমতুল্য আয়াত দেখা যায় না অর্থাৎ এ.) قل آعو ن‎ 


aA‏ سس 


5 
আয়াতসমূহ। অন্য এক রেওয়ায়েতে আছে‏ 107 عو ن پر ي الناس و الغلق 


তওরাত, ইঞ্জীল, যবুর এবং কোরআনেও অনুরূপ কোন সূরা নেই। এক সফরে রসূলুল্লাহ 
(সা) ওকবা ইবনে আমের রো)-কে সূরা ফালাক ও সূরা নাস পাঠ করালেন, অতঃপর 
মাগরিবের নামাযে এ সুরাদ্বয়ই তিলাওয়াত করে বললেন £ এই সূরাদ্বয় নিদ্রা যাওয়ার 
সময় এবং নিদ্রা থেকে গান্রোথানের সময়ও পাঠ কর। অন্য হাদীসে তিনি প্রত্যেক 
নামাষের পর সূরাদ্য় পাঠ করার আদেশ করেছেন।---€ আবু দাউদ, নাসায়ী ) 


হযরত আয়েশা (রা) বলেন £ রসূলুল্লাহ (সা) কোন রোগে আক্রান্ত হলে এই 
স্রাদয় পাঠ করে হাতে ফু দিয়ে সর্বাঙ্গে বুলিয়ে দিতেন। ইন্তেকালের পূর্বে যখন 
তাঁর রোগযন্ত্রণা রূদ্ধি পায়, তখন আমি এই সুরাদ্য় পাঠ করে তাঁর হাতে ফুঁক দিতাম। 
তাতঃপর তিনি নিজে তা সর্বাঙ্জে ঝুলিয়ে নিতেন। আমার হাত তীর পবিত্র হাতের বিকল্প 
হতে পারত না। তাই আমি এরূপ করতাম।---(ইবনে ক্ষাসীর ) হযরত আবদুল্লাহ ইবনে 
হাবীব (রা) বর্ণনা করেন, এক রান্রিতে রনষ্টি ও ভীষণ অন্ধকার ছিল। আমরা রসূলু- 
ল্লাহ (সা)-কে খুঁজতে বের হলাম। যখন তাকে পেলাম, তখন প্রথমেই তিনি বললেন £ 
বল। আমি আরয করলাম, কি বলব? তিনি বললেনঃ সুরা ইখলাছ ও কুল আউযু 
সূরাদ্বয়। সকাল-সন্ধ্যায় এগুলো তিনবার পাঠ করলে তুমি প্রত্যেক কষ্ট থেকে নিরাপদ 
থাকবে ।---(মাযহারী ) | 


সার কথা এই যে, যাবতীয় বিপর্দাপদ থেকে নিরাপদ থাকার জন্য রস্লুল্লাহ্‌ (সা) 
ও সাহাবায়ে কিরাম এই স্রাদ্বয়ের আমল করতেন । অতঃপর আয়াতসমহের তফসীর 
দেখুন £ ্‌ 


শাব্দিক অথ বিদীর্ণ হওয়া। এখানে উদ্দেশ্য‏ چو-فلن قل | عون ہرب الفلو 


নিশিশেষে ভোর হওয়া। অন্য এক iit iI E gell jJl বর্ণনা 


করা হয়েছে। এখানে আল্লাহ্‌র সমস্ত গুণের মধ্য থেকে একে অবলম্বন করার রহস্য 
এই হতে পারে থে, রান্লির অন্ধকার প্রায়ই অনিষ্ট ও বিপদাপদের কারণ হয়ে থাকে এবং 
ভোরের আলো সেই বিপদাপদের আশংকা দূর করে দেয়। এতে ইঙ্গিত রয়েছে যে, যে 
তাঁর কাছে আশ্রয় চাইবে, তিনি তার সকল মুসীবত দূর করে দেবেন ।---€ মাযহারী ) 


wer WU A 


৩ من شر ما‎ আল্লামা ইবনে কাইয়্যেম রে) লিখেন £ سر‎ 6 দু’প্রকার 


সূরা ফালাক ৮৯৯ 


বিষয়বস্তকে শামিল ধরে--একক প্রত্যক্ষ অনিম্ট ও বিপদ, হদ্দ্বারা মানুষ সরাসরি কষ্ট পায়, 
দুই. যা মুসীবত ও বিপদাপদের কারণ হয়ে থাকে; যেমন কুফর ও প্িরক। কোরআন 
ও হাদীসে যেসব বস্ত থেকে আশ্রয় চাওয়ার কথা আছে, সেগুলো এই প্রকারদ্য়ের মধ্যেই 
সীমাবদ্ধ। সেগুলো হয় নিজেই বিপদ, না হয় কোন বিপদের কারণ । 


আয়াতের ভাষায় সমগ্র সৃষ্টির অনিষ্টই অন্তর্ভুক্ত রয়েছে। কাজেই আশ্রয় গ্রহণের 
5۰7 و‎ 15765 amb ছিল কিন্ত এস্থলে আরও তিনটি বিষয় আলাদা করে উল্লেখ 
করা হয়েছে, যা প্রায়ই বিপদ ও মুসীবতের কারণ হয়ে থাকে । প্রথমে 'বলা হয়েছে ঃ 


শা তা শা পা “Wr A 


শব্দের অর্থ অন্ধকারাচ্ছন্ন হওয়া। হযরত ইবনে‏ عغُسی۔۔۔می شر غاسق اذا و قب 
a‏ سے سے £ سے 


আব্বাস (রা), হাসান ও মুজাহিদ রে) ৬-এর অর্থ নিয়েছেন রান্লি। قوب‎ 5-3 


অর্থ অন্ধকার পূর্ণরূপে বৃদ্ধি পাওয়া । আয়াতের অর্থ এই যে, আমি আল্লাহ্র আশ্রয় চাই 
রাত্রি থেকে ঘখন তার অন্ধকার গভীর হয়। রান্লিবেলায় জিন, শয়তান, ইতরপ্রাণী কীট- 
পতঙ্গ ও চোর-ডাকাত বিচরণ করে এবং শশ্ররা আক্রমণ করে । যাদুর ক্রিয়াও রাল্লিতে 
বেশী হয়। তাই বিশেষভাবে রাত্রি থেকে আশ্রশ্ন চাওয়া হয়েছে। দ্বিতীয় বিষয় এই ঃ 


১৪1 ০ ৬ 39018 نتو سن‎ “এর অর্থ ফ. দেওয়া। عق یں‎ 


শব্দটি ৯১০-_এর বহুবচন । অর্থ গ্রন্থি। হারা যাদু করে. তারা ডোর ইত্যাদিতে 
গিরা লাগিয়ে তাতে যাদুর মন্ত্র পড়ে ফু দেয়। এখানে ৩১) ত্্রীলিজগ ব্যবহার 


করা হয়েছে। এটা (১৯১ -এরও বিশেষণ হতে পারে, যাতে পুরুষ ও নারী উভয়ই 


দাখিল আছে। বাহ্যত এটা নারীর বিশেষণ । যাদুর কাজ সাধারণত নারীরাই করে 
এবং জন্মগতভাবে এর সাথে তাদের সম্পর্কও বেশী । এছাড়া রসূলুল্লাহ সো)-র উপর 
যাদুর ঘটনার প্রেক্ষাপটে সুরাদ্বয় অবতীর্ণ হয়েছে। সেই ঘটনায় ওলীদের কন্যারাই পিতার 
আদেশে রসূলুল্লাহ (সা)-র উপর যাদু করেছিল। যাদু থেকে আশ্রয় চাওয়ার কারণ এটাও 
হতে পারে যে, এর অনিষ্ট সর্বাধিক। কারণ, মানুষ যাদুর কথা জানতে পারে না। 
অক্ততার কারণে তা দূর করতে সচেষ্ট হয় না। রোগ মনে করে চিকিৎসা করতে থাকে। 
ফলে কষ্ট বেড়ে যায়। 


نی চি‏ سے _ سے سر سے 


তৃতীয় বিষয় হচ্ছে ১৬1১1 و م شرحا سد‎ অর্থাৎ হিংসুক ওহিংসা। 


হিংসার কারণেই রসুসুল্লাহ্‌ সো)-র 2 যাদু করা হয়েছিল। ইহুদী ও মুনাফিকরা 
মুসলমানদের উন্নতি দেখে হিংসার অনলে দগ্ধ হত। তারা সম্মুখ যুদ্ধে জয়লাভ করতে 
না পেরে যাদুর মাধ্যমে হিংসার দাবানল নির্বাপিত করার প্রয়াস গায়। রসূলুল্লাহ সো)-র 
প্রতি হিংসা পোষণকারীর সংখ্যা জগতে অনেক । এ কারণেও বিশেষভাবে হিংসা থেকে 
আশ্রয় প্রার্থনা করা হয়েছে। 


৯০০ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ অষ্টম খণ্ড 


১৬০, শব্দের অর্থ কারও নিয়ামত ও জুখ দেখে দগ্ধ হওয়া ও তাঁর অবসান 


কামনা করা। এই হিংসা হারাম ও মহাপাপ। এটাই আকাশে করা সর্বপ্রথম গোনাহ্‌ 
এবং এটাই পৃথিবীতে করা সর্বপ্রথম গোনাহ। আকাশে ইবলীস আদম (আ)-এর প্রতি 
এবং পৃথিবীতে আদমপুন্র কাবীল তদীয় ভ্রাতা হাবীলের প্রতি হিংসা করেছে।--€ কুর- 


তুবী) ১২৯ তথা হিংসার কাছাকাছি হচ্ছে Hêlon ঈর্ষা। এর সারমর্ম হচ্ছে 
কারও নিয়ামত ও সুখ দেখে নিজের জন্যও তদ্র-প নিয়ামত ও সুখ কামনা করা । এটা 
জায়েয বরং উত্তম । 

এখানে তিনটি বিষয় থেকে বিশেষ আশ্রয় প্রার্থনার কথা আছে। কিন্ত প্রথম ও 


PAE EE পার্টি 


তৃতীয় বিষয়ের সাথে বাড়তি কথা যুক্ত করা হয়েছে 5 -এর সাথে اذا و قب‎ ھ٤‎ 


০৯১-এর সাথে ১৯৯১1 সংযুক্ত করা হয়েছে। দ্বিতীয় বিষয় ৬১৩৬১-এর সাথে 
কোন কিছু সংযুক্ত করা হয়নি। কারণ এই যে, যাদুর ক্ষতি ব্যাপক । কিন্তু রাজির ক্ষতি 
ব্যাপক নয় বরং রান্রি যখন গভীর হয়, তখনই ক্ষতির আশংকা দেখা দেয়। এমনি- 
ভাবে হিংসুক ব্যক্তি যে পর্যন্ত প্রতিপক্ষক্কে ক্ষতিগ্রস্ত করতে প্রর্ত্ত না হয়, সেই পর্যন্ত 
হিংসার ক্ষতি তার নিজের মধ্যেই সীমিত থাকে। তবে সে যদি হিংসায় উত্তেজিত হয়ে 
প্রতিপক্ষের ক্ষতিসাধনে সচেষ্ট হয়, তবেই প্রতিপক্ষ ক্ষতিগ্রস্ত হয়। তাই প্রথম ও তৃতীয় 
বিষয়ের সাথে বাড়তি কথাগুলো সংযুক্ত করা হয়েছে । 





تس 


সা নাস | 
মদীনায় অবতীর্ণ ঃ ৬ আয়াত ॥ 


০১১ ৯০৮59091533 
15 002 ی الگاس 6 اله‎ ৬2০ ৩০০৬ 


০5০9৫2৮১৬৮৪ ৮08৬৫ 5259 
96১? CEP 


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু 
(১) বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার (২) মানুষের অধি- 
পতির, (৩) মানুষের মাবুদের (8) তার অনিষ্ট থেকে, ঘে কুমন্ত্রণা দেয় ও আআগোপন 
করে, (৫) যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে (৬) জিনের মধ্য থেকে অথবা মানুষের 
মধ্য থেকে। 

















তফসীরের সার-সংক্ষেপ 


আপনি বলুন, আমি মানুষের মালিক, মানুষের অধিপতির এবং মানুষের 37 
আশ্রয় গ্রহণ করছি তার (অর্থাৎ সেই শয়তানের) অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও 
পশ্চাতে সরে যায়, (হাদীসে আছে, আল্লাহ্‌র নাম উচ্চারণ করলে শয়তান সরে যায়। 
এখানে উদ্দেশ্য তাই)। যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনের মধ্য থেকে অথবা 
মানুষের মধ্য থেকে । (অর্থাৎ আমি যেমন শয়তান জিন থেকে আশ্রয় গ্রহণ করছি, 
তেমনি শয়তান মানুষ থেকেও আশ্রয় গ্রহণ করছি। কোরআনের অন্যত্র আছে যে, মানুষ 
ও জিন উভয়ের মধ্য থেকে শয়তান হয়ে থাকে £ 


سے سے AAT লা‏ و یی তা‏ س তিতা‏ 


৩ এ ১1১5.‏ 39 عدوا شیا 05৮‏ نس و الجن 


ee‏ بر 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় . - | 
সূরা ফালাকে জাগতিক বিপদাপদ থেকে আশ্রয় প্রার্থনার শিক্ষা রয়েছে। আলোচ্ 


৯০২ তফসীরে 'মা*আরেফুল-ক্ষোরআন ॥ অষ্টম খণ্ড 


সূরা নাসে পারলোকিক তাপদ ও মুসীবত থেকে আশ্রয় প্রার্থনার প্রতি জোর দেওয়া 
হয়েছে। যেহেতু পরকালীন ক্ষতি গুরুতর, তাই এর প্রতি গুরুত্ব আরোপ করে কোরআন 
পাক সমাপ্ত করা হয়েছে । 


Ad‏ مرو ئن 


৩-এর দিকে এবং পূর্ববর্তী সূরায় $-‏ »/( 3 قل امو ১‏ بر ب این س 


এর দিকে -/-এর সম্বন্ধ করা হয়েছে। কারণ এই যে, পূর্ববর্তী সূরায় বাহ্যিক ও 


দৈহিক বিপদাপদ থেকে আশ্রয় প্রার্থনা করা উদ্দেশ্য এবং সেটা মানুষের মধ্যে সীমিত 
নয়। জন্ত-জানোয়ারও দৈহিক বিপদাপদ এবং মুসীবতে পতিত হয়। কিন্তু সূরায় শয়তানী 
কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনার কথা বলা হয়েছে। এটা মানুষের মধ্যে সীমিত এবং জিন 


তিও প্রসঙ্গত শামিল আছে । তাই এখানে ৮৯) শব্দের সম্বন্ধ ০৮৮ -এর দিকে 
করা হয়েছে ।---(বায়যাভী ) 


2 ۲ ج‎ 
الناس‎ ০১০---মানুষের অধিপতি, القاس‎ 7 মাবুদ। এদু*টি গুণ 


سے سے 4 


সংযুক্ত করার কারণ এই যে, -৮১১ শব্দটি কোন বিশেষ বস্তর দিকে সম্বন্ধ হলে আল্লাহ 
ব্যতীত অপরের জন্যও ব্যবহৃত হয়; যথা 31 ১১1 ৪১) গৃহের মালিক। প্রত্যেক মালিকই 


2 یر ضا 
বলা হয়েছে । অতঃপর প্রত্যেক 5‏ ملک الناس অধিপতি হয় না। তাই‏ 


۱ ۱ ۱ ت 
মাবুদ হয় না। তাই (| %)! বলতে হয়েছে। অর্থাৎ আল্লাহ্‌ মালিক, অধিপতি,‏ 


মাবুদ সবই। এই তিনটি গুণ একন্র করার রহস্য এই যে, এগুলোর মধ্যে প্রত্যেকটি 
গুণ হিফাযত ও সংরক্ষণ দাবী করে। কেননা, প্রত্যেক মালিক তার মালিকানাধীন 
বস্তুর, প্রত্যেক রাজা তার প্রজার এবং প্রত্যেক উপাস্য তার উপাসকদের হিফাযত 
করে। এই গুণ্ত্রয় একমাত্র আল্লাহ তাণআলার মধ্যে একত্রিত আছে। তিনি ব্যতীত 
কেউ এই গুণত্রয়ের সমষ্টি নন। তাই আল্লাহ্‌ তা'আলার আশ্রয় সর্বাধিক বড় আশ্রয় । 
হে আল্লাহ্‌, আপনিই এসব গুণের আধার এবং আমরা কেবল আপনার কাছেই আশ্রয় 
প্রার্থনা করি---এভাবে দোয়া করলে তা কবুল হওয়ার নিকটবতাঁ হবে। এখানে প্রথমে 


سے A‏ ۱ مر 


1 w ۱ ۱ 
الناس‎ ৮১) বলার পর ব্যাকরণিক নীতি অনুযায়ী সর্বনাম ব্যবহার করে 


سے سے اس 


۸ ۱ 


ও (৪১1 বলাই সঙ্গত ছিল। কিন্তু দোয়া ও প্রশংসার স্থল হওয়ার কারণে একই 


ভর wo এরা 


শব্দকে বার বার উল্লেখ করাই উত্তম বিবেচিত হয়েছে। কেউ কেউ ০/৮- শব্দটি বার 
বার উল্লেখ করার ব্যাপারে একটি রসালতত্ত্ব বর্ণনা করেছেন। তারা বলেনঃ এ সূরায় 


সূরা নাস ৯০৩ 


পাঁচবার উল্লেখ FIT E! ANN  /৮ বলে অল্পবয়স্ক বালক-‏ ناس 
বালিকা বোঝানো হয়েছে। এক্ষারণেই এর আগে -2 অর্থাৎ পালনকর্তা শব্দ আনা‏ 
হয়েছে। ক্ষেননা অন্নবয়স্ক বালক-বালিকারাই প্রতিপালনের অধিক মুখাপেক্ষী । দ্বিতীয়‏ 
যুবক শ্রেণী বোঝানো হয়েছে। (রাজা, শাসক) শব্দ এর ইঙ্গিত‏ ولو ضاس 
বহন করে। কেননা, শাসন যুবকদের জন্য উপযুক্ত। তৃতীয় ৮ (- বলে সংসারত্যাগী,‏ 
ইবাদতে মশগুল বুড়ো শ্রেণীকে বোঝানো হয়েছে। ইবাদতের অর্থ বাহী ইলাহ, শব্দ তাদের‏ 
জন্য উপযুক্ত । চতুর্থ (৮৮৮ বলে আল্লাহ্‌র সৎকর্মপরায়ণ বান্দা বোঝানো হয়েছে।‏ 

শব্দ এর ইজিত বহন করে। কেননা, শয়তান সৎকর্মপরায়ণদের শনু.।‏ و سو سک 
جح ٭جوچ جوناس তাদের অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি করাই তার কাজ। পঞ্চম‏ 
বোঝানো হয়েছে। কেননা, তাদের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে।‏ 


CAS 


থে বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করা উদ্দেশ্য‏ شر الو سواس الخناس 


অন্র আয়াতে সেই বিষয় বণিত হয়েছে। ৮/৮৪১5 শব্দটি ধাতু। এর অর্থ কুমন্ত্রণা। 


এখানে অতিরঞ্জনের নিয়মে শয়তানকেই কুমন্ত্রণা বলে দেওয়া হয়েছে; সে যেন আপাদ- 
মস্তক কুমন্ত্রণা । আওয়াজহীন গোপন বাক্যের মাধ্যমে শয়তান মানুষকে তার আনু- 
গত্যের আহবান করে। মানুষ এই বাক্যের অর্থ অনুভব করে কিন্তু কোন আওয়াজ শুনে 


না। শয়তানের 'এরূপ আহবানকে কুমন্ত্রণা বলা হয়।---( কুরতুবী ) خناس‎ শব্দটি 
(/ থেকে উৎ্পন্ন। অর্থ পশ্চাতে সরে যাওয়া। মানুষ আল্লাহ্‌র নাম উচ্চারণ 


করলে পিছনে সরে যাওয়াই শয়তানের অভ্যাস । মানুষ গাফিল হলে শয়তান আবার 
অগ্রসর হয়। অতঃপর হুশিয়ার হয়ে আল্লাহ্‌র নাম উচ্চারণ করলে শয়তান আবার 
পশ্চাতে সরে যায়। এ কার্যধারাই অবিরাম অব্যাহত থাকে । রসূলুল্লাহ (সা) বলেন £ 
প্রত্যেক মানুষের অন্তরে দুটি গৃহ আছে। একটিতে ফেরেশতা ও অপরটিতে শয়তান বাস 
করে। (ফেরেশতা সৎ কাজে এবং শয়তান অসৎ কাজে মানুষকে উদ্ুদ্ধ করে )। মানুষ 
যখন আল্লাহ্‌র যিকির করে, তখন শয়তান পিছনে সরে যায় এবং যখন যিকিরে থাকে 
না, তখন তার চঞ্চ মানুষের অন্তরে স্থাপন করে মনা দিতে থাকে।---(মাযহারী) 


3 বি پر تا‎ তা ۱ 
الجنهة و الذا س‎ ৬০ --অর্থাৎ কুমন্তরণাদাতা জিনের মধ্য থেকেও হয় এবং 


রাগ 


মানুষের মধ্য থেকেও হয়। অতএব সারমর্ম এই দীড়াল যে, আল্লাহ্‌ তা'আলা রসুলকে 
তাঁর আশ্রয় প্রার্থনার শিক্ষা দিয়েছেন জিন শয়তানের অনিষ্ট থেকে এবং মানুষ শয়তানের 
অনিষ্ট থেকে । এখন জিন শয়তানের কুমন্ত্রণা বুঝতে অসুবিধা হয় নাঃ কারণ তারা 
অলক্ষ্যে থেকে মানুষের অন্তরে কোন কথা রাখতে পারে। কিন্তু মানুষ শয়তান প্রকাশ্যে 
সামনে এসে কথা বলে। এটা কুমন্ত্রণা কিরূপে হল? জওয়াব এই যে, মান্ষ শয়তানও 


৯০৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড 


 ক্কারও সামনে এমন কথা বলে, যা থেফে সেই ব্যক্তির মনে কোন ব্যাপার সম্পর্কে সন্দেহ 
ও সংশয় মাথাচাড়া দিয়ে উঠে। এই সন্দেহ ও সংশয়ের বিষয় সে পরিক্ষার বলে না। 
শায়খ ইযঘযৃদ্দীন রে) তদীয় গ্রন্থে বলেনঃ মানুষ শয়তানের অনিম্ট বলে নফসের (মনের ) 
কুমন্ত্রণা বোঝানো হয়েছে । কেননা, জিন শয়তান যেমন মানুষের অন্তরে কু-কাজের 
আগ্রহ সৃষ্টি করে তেমনি স্বয়ং মানুষের নফসও মন্দ কাজেরই আদেশ করে। একারণেই 
রসূলুল্লাহ (সা) আপন নফসের অনিষ্ট থেকেও আশ্রয় প্রার্থনা শিক্ষা দিয়েছেন। হাদীসে 


আছে عو ذز بک سن شر نغسی و من شر الشهطان و شر کک‎ ৮৪৭ 1 অর্থাৎ হে 
আল্লাহ ! আমি আপনার আশ্রয় চাই, আমার নফসের অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট থেকে 
এবং শিরক থেকেও | 


শয়তানী কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনার গুরুত্ব অপরিসীক্ম ۱ ইবনে কাসীর বলেনঃ 
এ সুরার শিক্ষা এই যে, পালনকর্তা, অধিপতি, মাবুদ---আল্লাহ্‌ তা'আলার AF SF 
উল্লেখ করে আল্লাহ্‌র কাছে আশ্রয় প্রার্থনা করা মানুষের উচিত। কেননা প্রতোক মানুষের 
সাথে একটি করে শয়তান লেগে আছে। সে প্রতি পদক্ষেপে মানুষকে ধ্বংস ও বরবাদ 
করার চেষ্টায় ব্যাপৃত থাকে । প্রথমে তাকে পাপ কাজের প্রতি উৎসাহিত করে এবং 
নানা প্রলোভন দিয়ে পাপ কাজের দিকে নিয়ে যায়। এতে সফল না হলে মানুষের সৎকর্ম 
ও ইবাদত বিনষ্ট করার জন্য রিয়া, নাম-যশ, গর্ব ও অহংকার অন্তরে সৃষ্টি করে WT | 
বিদ্বান লোকদের অন্তরে সত্য বিশ্বাস সম্পর্কে সংশয় সৃষ্টির চেষ্টা করে! অতএব, 
শয়তানের অনিষ্ট থেকে সে-ই বাঁচতে পারে যাকে আল্লাহ বাচিয়ে রাখেন। 


রসূলুল্লাহ, (সা) বলেন £ঃ তোমাদের মধ্যে এমন কেউ নেই, যার উপর তার সঙ্গী 
শয়তান চড়াও হয়ে না আছে। সাহাবায়ে কিরাম আরয করলেন $ ইয়া রস্লাল্লাহ্‌! আপনার 
সাথেও এই সঙ্গী আছে কি? উত্তর হলঃ হ্যা, কিন্তু আল্লাহ্‌ তা'আলা শয়তানের মুকা- 
বিলায় আমাকে সাহায্য করেন। এর ফলশুগতিতে শয়তান আমাকে সদুপদেশ ব্যতীত ফিছু 
বলে না। 

হযরত আনাস (রা)-এর হাদীসে আছে, একবার রসূলুল্লাহ (সা) মসজিদে এতে- 
কাফরত ছিলেন। এক রান্্রিতে উম্মুল মুমিনীন হযরত সফিয়্যা রো) তার সাথে সাক্ষা- 
তের জন্য মসজিদে যান। ফেরার সময় রসূলুল্লাহ সো)ও তার সাথে রওয়ানা হলেন। 
গলিপথে চলার সময় দু'জন আনসারী সাহাবী সামনে পড়লে রসূলুল্লাহ (সো) আওয়াজ 
দিলেন, তোমরা আস । আমার সাথে আমার সহধমিনী সফিয্ন্যা বিনতে-হুয়াই রো) 
রয়েছেন। সাহাবীদ্বয় সন্রমে আরষ করলেন £ সোবহানাল্লাহ্‌ ইয়া রসূলাল্লাহ্‌, ( অর্থাৎ 
আপনি মনে করেছেন যে, আমরা কোন কুধারণা করব)। রসূলুল্লাহ (সা) বললেন ঃ 
নিশ্চয়ই । কারণ, শয়তান মানুষের রক্তের সাথে তার শিরা-উপশিরায় প্রভাব বিস্তার 
করে। আমি আশংকা করলাম যে, শয়তান তোমাদের অন্তরে আমার সম্পকে কু-ধারণা 
সৃষ্টি করতে পারে। তাই আমি বলে দিয়েছি যে, আমার সাথে কোন বেগানা নারী নেই। 


. নিজে মন্দ কাজ থেকে বেঁচে থাকা যেমন জরুরী, তেমনি অন্য মুসলমানকে নিজের 
ব্যাপারে কু-ধারণা করার সুযোগ দেওয়াও দুরস্ত নয়। মানুষের মনে কু-ধারণা সুষ্টি 


সূরা নাস ৯০৫ 


হয়---এ ধরনের আচরণ থেকে বেঁচে থাকা উচিত। এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে 
গেলে পরিক্ষার কথার মাধ্যমে অপবাদের সুযোগ বন্ধ করে দেওয়া সঙ্গত। সারকথা এই 
যে, উপরোক্ত হাদীস প্রমাণ করেছে যে, শয়তানী কুমন্ত্রণা অত্যধিক বিপজ্জনক ব্যাপার । 
আল্লাহ্‌র আশ্রয় ব্যতীত এ থেকে আত্মরক্ষা করা সহজ নয়। 


এখানে যে কুমন্ত্রণা থেকে সতক করা হয়েছে, এটা সেই কুমন্ত্রণা, যাতে মানুষ 
স্বেচ্ছায় ও সজ্ঞানে মশগুল হয়। অনিচ্ছারুত কুমন্ত্রণা ও কল্পনা, যা অন্তরে আসে এবং চলে 
মায়---সেটা ক্ষতিকর নয় এবং তজ্জন্য কোন গোনাহ হয় না। 


সূরা ফালাক ও সূরা নাস-এর আশ্রয় প্রার্থনার মধ্যে একটি পার্থক্য ঃ সূরা ফালাকে 


যার আশ্রয় প্রার্থনা করা হয়েছে (অর্থাৎ আল্লাহ্‌র ), তার মান্তর একটি বিশেষণ ০4) ৬১3 
উল্লেখ করা হয়েছে এবং যেসব বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে, সেগুলো অনেক 


Aa سس رو حی‎ A 


বর্ণিত হয়েছে। সেগুলো প্রথমে من شرساخلق‎ বাক্যে সংক্ষেপে এবং পরে তিনটি 


বিশেষ বিপদের কথা আলাদা উল্লেখ করা হয়েছে। পক্ষান্তরে সূরা নাসে যে বিষয় থেকে 
আশ্রয় প্রার্থনা করা হয়েছে, তা তো মানত একটি; অর্থাৎ কুমন্ত্রণা এবং যার আশ্রয় প্রার্থনা 
করা হয়েছে, তার তিনটি বিশেষণ উল্লেখ করে দোয়া করা হয়েছে। এথেকে জানা যায়, 
যে, শয়তানের অনিষ্ট সর্বরহৎ অনিষ্ট; প্রথমত এ কারণে যে, অনা আপদ-বিপদের 
প্রতিক্রিয়া মানুষের দেহ ও পার্থিব বিষয়াদিতে প্রতিফলিত হয়, কিন্তু শয়তানের অনিষ্ট 
মানুষের ইহকাল ও পরকাল উভয়কে বিশেষত পরকালকে বরবাদ করে দেয়। তাই এ 
ক্ষতি গুরুতর । দ্বিতীয়ত দুনিয়ার আপদ-বিপদের কিছু না কিছু বৈষয়িক প্রতিকারও 
মানুষের করায়ত্ত আছে এবং তা করা হয়ে থাকে, কিন্তু শয়তানের মুকাবিলা করার কোন 
বৈষয়িক কৌশল মানুষের সাধ্যাতীত ব্যাপার। সে মানুষকে দেখে, কিন্তু মানুষ তাকে 
দেখে না। সুতরাং এর প্রতিকার একমান্ত্র আল্লাহর যিকির ও তাঁর আশ্রয় গ্রহণ করা। 


মানুষের শত্রু মানুষও এবং শয়তানও। এই শন্দ্বয়ের আলাদা আলাদা প্রতিকার £ 
মানুষের শন, মানুষও এবং শয়়তানও। আল্লাহ্‌ তা'আলা মান্ষ শব্রুকে প্রথমে সচ্চরিল্, 
উদার ব্যবহার, প্রতিশোধ বর্জন ও সবরের মাধ্যমে বশ করার শিক্ষা দিয়েছেন। যদি, 
সে এতে বিরত না হয়, তবে তার সাথে জিহাদ ও যুদ্ধ করার আদেশ দান করেছেন। কিন্তু 
শয়তান শন্তুর মুকাবিলা কেবল আল্লাহ্‌র আশ্রয় প্রার্থনার মাধ্যমে করার শিক্ষা দিয়েছেন। 
ইবনে কাসীর তার তফসীরের ভূমিকায় তিনটি আয়াত উল্লেখ করেছেন। এসব আয়াতে 
মানুষের উপরোক্ত শন্ুদ্য়ের উল্লেখ করার পর মানুষ শন্ত্ুর প্রতিরক্ষায় সচ্চরিত্রতা, 
প্রতিশোধ বজন ও সদয় ব্যবহার শিক্ষা দেওয়া হয়েছে এবং শয়তান-শ্রুর প্রতিরক্ষায় কেবল 
আশ্রয় প্রার্থনার সবক দেওয়া হয়েছে । ইবনে কাসীর বলেন 8 সমগ্র কোরআনে এই . 
বিষয়বস্তুর মাত্র তিনটি আয়াতই বিদ্যমান আছে। সুরা আণরাফের এক আয়াতে প্রথমে 


৯ 5 পা পা AHA 


` হয়েছে 2৩৬ 31 ৩৮৮০৯3৪15০3 ' خذ العفو و مر با شعر‎ এর অর্থ 


১১৪---- 


৯০৬ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥। অস্টম খণ্ড 


এইযে, ক্ষমা ও মার্জনা, সৎ কাজের আদেশ এবং তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে মানুষ 
শত্বর ম্কাবিলা কর। এই 9,00 অতঃপর বলা হয়েছে $ 


OAR ডি 2 0 ক ক سیم‎ শা তা ت سرت‎ 


وا سا هنز غنک من الشهطان نزغ فا سا ৪০ ০৬৮০1 4৬ উপ‏ 


سے পি‏ سے 


এতে শয়তান TT মৃকাবিলা করার কৌশল শিক্ষা দেওয়া হয়েছে। যার সারকথা 
আল্লাহ্‌র আশ্রয় প্রার্থনা করা। দ্বিতীয় সূরা ‘কাদ E ا‎ প্রথমে মানুষ 


শট তি তা তা AT A 


শুর মুকাবিলার প্রতিকার বর্ণনা করেছেন £ حسی‎ | এই ০ نع با‎ ১. অর্থাৎ 


মন্দকে ভাল দ্বারা প্রতিহত কর। অতঃপর শয়তান শত্রুর مہات‎ জন্য বলেছেন ؤ‎ 


শা , لط‎ م٥‎ A eur Sad uw GAS 


و قل رب | موز بک من همزات ৩৯৫০‏ وا مود یف رب ان یضر bs‏ 


অর্থাৎ হে আমার পালনকর্তা, আমি আপনার আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে এবং 
তাদের আমার কাছে আসা থেকে । তৃতীয় আয়াত সুরা হা-মীম সিজদায় প্রথমে মানুষ 
শত্রুকে প্রতিহত করার জন্য বলা হয়েছে ঃ ) 


TAH + IAS I dr IAT তা পপ জগ পর Sr ar A” A 


اد فع ৩৯০ ০৯ ০৪১৪‏ 25554583136 بینه عداوة کانة و لی حمیم 


অর্থাৎ তুমি মন্দকে ভাল দ্বারা প্রতিহত কর। এরূপ করলে দেখবে যে, তোমার শত্রু 
তোমার বহ্ধতে পরিণত হবে। এ আয়াতেই পরবতাঁ অংশে শয়তান শত্রুর মুকাবিলার 


مے 0 পি পর “A+‏ سيم و هم 


জন্য বলা হয়েছে ঃ ان‎ টির রর 


JA TA 2 
۱ السمیع العلیم‎ ০৯ এটা প্রায় সূরা আ’ রাফেরই অনুরূপ আয়াত । এর সারমর্ম এই যে, 


শয়তান শন্রর মুকাবিলা আল্লাহর আশ্রয় প্রার্থনা ছাড়া কিছুই নয়। 


উপরোক্ত তিনটি আয়াতেই মানুষ শন্রুর প্রতিকার ক্ষমা, মার্জনা ও সচ্চরিত্রতা 
বর্ণিত হয়েছে। কেননা, ক্ষমা ও অনুগ্রহের কাছে নতিস্বীকার করাই মানুষের স্বভাব । 
আর যে নরপিশাচ মানুষের প্রকৃতিগত যোগ্যতা হারিয়ে ফেলে, তার প্রতিকার জিহাদ 
ও যৃদ্ধ ব্যক্ত হয়েছে। কেননা, সে প্রকাশ্য শন্র, প্রকাশ্য হাতিয়ার নিয়ে সামনে আসে | 
তার শক্তির মৃকাবিলা শক্তি দ্বারা করা সম্ভব । কিন্তু অভিশপ্ত শয়তান স্বভাবগত দুষ্ট । 
অনুগ্রহ, ক্ষমা, মার্জনা তার বেলায় সুফলপ্রসূ নয়। যুদ্ধ ও জিহাদের মাধ্যমে তার বাহ্যিক 
মূক্ষাবিলাও সম্ভবপর নয়। এই উভয় প্রকার নরম ও গরম কৌশল কেবল মানুষ 5 
মুকাবিলায় প্রযোজ্য---শয়তানের মৃকাবিলায় নয়। তাই এর প্রতিকার কেবল আল্লাহ্‌র 
আশ্রয়ে আসা এবং তাঁর যিকিরে মশগুল হয়ে যাওয়া । সমগ্র কোরআনে তাই শিক্ষা দেওয়া 
হয়েছে এবং এই বিষয়বস্তুর উপরই কোরআন খতম করা হয়েছে। 


সূরা নাস ৯০৭ 


পরিণতির বিচারে উভর শত্রুর মুকাবিলার বিস্তর ব্যবধান রয়েছে উপরে 
কোরআনী শিক্ষায় প্রথমে অনুগ্রহ ও সবর দ্বারা মানুষ শন্তুর প্রতিরক্ষা বর্ণিত হয়েছে। 
এতে সফল না হলে জিহাদ ও যুদ্ধ দ্বারা প্রতিরক্ষা করতে বলা হয়েছে। উভয় অবস্থায় 
মুকাবিলাকারী মুমিন কামিয়াবী থেকে বঞ্চিত নয় । সম্পূর্ণ অকুতক্কার্ধতা মুমিনের 
জন্য সম্ভবপর নয়। শত্রুর মুকাবিলায় বিজয়ী হলে তো তার কামিয়াবী সুস্প্টই, 
পক্ষান্তরে যদি সে পরাজিত হয় অথবা নিহত হয়, তবে পরকালের সওয়াব ও শাহাদতের 
ফযীলত দুনিয়ার কামিয়াবী অপেক্ষাও বেশি পাবে। সারকথা, মানুষ শত্রুর মৃকাবিলায় 
হেরে যাওয়াও মুমিনের জন্য ক্ষতির কথা নয়। কিন্তু শয়তানের খোশামোদ ও তাকে 
সন্তুষ্ট করা এবং গোনাহ্‌ তার মুকাবিলায় হেরে যাওয়া পরকালকে বরবাদ করারই 
নামান্তর। এ কারণেই শয়তান শুর প্রতিরক্ষার জন্য আল্লাহ্‌ তা'আলার আশ্রয় নেওয়াই 
একমাত্র প্রতিকার। তার শরণের সামনে শয়তানের প্রত্যেকটি কলাকৌশল মাকড়সার জালের 
ন্যায় ۱ 


শম্মতানী চক্রান্ত ক্ষণভঙ্জুর 8 উপরোক্ত বর্ণনা থেকে এরূপ ধারণা করা উচিত 
নয় যে, তাহলে শয়তানের শক্তিই বহৎ। তার মুকাবিলা সুকঠিন। এহেন ধারণা দুর 
করার জন্য 20 511151 3187 ٤ 


লা “AD ANZ GH‏ ر 


৬১ کا ن‎ ৩ ان کید الننهطا‎ - নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল | সুরা 


নহলে কোরআন পাঠ করার সময় আল্লাহ্‌র আশ্রয় প্রার্থনা করার আদেশ রয়েছে। সেখানে : 
একথাও বলে দেওয়া হয়েছে যে, ঈমানদার আল্লাহ্‌র উপর ভরস।কারী অর্থাৎ আল্লাহ্‌র 
আশ্রয় প্রার্থনাকারীর উপর শয়তানের কোন জোর চলে না। বলা হয়েছে ঃ 


Alas A Al তি‏ می جرو ہم ہم 


فاذا ye BY bln ll of‏ الشیطان الرجیم - هنن 


سے کے کے 


ہچ A ডে “Dron‏ | سم nda Aud Vr‏ د 9 حا 
له سلطان علی الذ ین | منوا وعلی ربھم یتو کلون ۔ ١‏ نما سلطا نة على 


পি تہ بر پر‎ A BG صسص‎ Cr AB তালা তা ۸ 


০ مشرکون‎ ৪ کر‎ 00 0 0 


অর্থাৎ তুমি যখন কোরআন পাঠ কর, তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্‌র আশ্রয় 
প্রার্থনা কর। যারা মুমিন ও আল্লাহ্‌র উপর ভরসা করে, তাদের উপর শয়তানের জোর চলে 
না। তার জোর তো কেবল তাদের উপরই চলে যারা তাকে বন্ধরূপে গ্রহণ করে ও তাকে 

অংশীদার মনে করে। | 


কোরআনের সুচনা ও সমাপ্তির মিল ঃ$ আল্লাহ্‌ তাআলা সূরা ফাতেহার মাধ্যমে : 
কোরআন পাক গুরু করেছেন, যার সারমর্ম আল্লাহ্‌র প্রশংসা ও গুণকীর্তন করার পর 


৯০৮ তফসীরে মা'আরেফুল-কফোরআন ॥ অষ্টম খণ্ড 


তাঁর সাহায্য ও সরলপথে চলার তওফীক প্রার্থনা করা। আল্লাহ্‌ তাআলার সাহায্য ও. 
সরলপথের মধ্যেই মানুষের যাবতীয় ইহলৌকিক' ও পারলৌকিক কামিয়াবী নিহিত আছে। 
কিন্ত এ দুটি বিষয় অর্জনে এবং অর্জনের পর তা ব্যবহারে প্রতি পদক্ষেপে অভিশপ্ত 
শয়তানের চক্রান্ত ও কুমন্ত্রণার জাল বিছানো থাকে। তাই এজাল ছিন্ন করার কার্যকর 
TT আল্লাহ্‌র আশ্রয় গ্রহণ দ্বারা কোরআন পাক সমাপ্ত করা হয়েছে। 


ev ۰۰ 


ইফাবা-_২০০৪-২০০৫-__প/১৪৮৪()-__-৫২৫০ 


